তীর সামনে ছুটে যাবার আগে কিছুটা পিছিয়ে 
যায়। বর্তমান থেকে ভবিষ্যতের দিকে 
মাঝে-মাঝে এতিহ্য ও ইতিহাসের দিকে পিছু 
ফিরে দেখা দরকার । গত শতাব্দীর শেষ 
এবং এই শতকের সূচনাকালের সময়সীমায় 
রচিত এই উপন্যাসে আমাদের দেশের সেই 


অনতি-অতীতেরই পুনদর্শন এবং পুনর্বিচার 


||| 


Ls Rl aps Line 
উপন্যাসের পটভূমিকায় রয়েছে গত শতাব্দীর 
শেষ এবং বর্তমান শতাব্দীর শুরুর এক নবজাগরণের 
সময়কাল। সেই সময়--যখন হঠাৎ যেন ঘুম ভেঙে 
কিছু মানুষ আবিষ্কার করছে দেশ নামের এক 
ভাবসত্তাকে । শরীরে অনুভব করছে পরাধীনতার 
জ্বালা । ব্যক্তিগত মর্মযাতনা, ভালোবাসার অপূর্ণতাকে 
ছাপিয়ে যাচ্ছে জাতিগত অধঃপতনের গ্রানি। 
দু-পর্বে বিন্যস্ত এই মহান উপন্যাসের কাহিনীর শুরু 
এক রাজ-অন্তঃপুরে । ঠিক যেন রূপকথার এক 
রাজপুত্র-রাজকন্যারা ঘোরাঘুরি করছে কাছাকাছি। 
অথচ এ-কাহিনী রূপকথা নয়। মাত্র এক শো বছর 
আগেকার কথা এবং এই মহারাজের মুখের ভাষা 
বাংলা, রাজ্যের নাম-_ত্রিপুরা। 

সেই পার্বত্য ব্রিপুরা-রাজ্য থেকে ক্রমশ এই কাহিনী 
বিস্তৃত হয়েছে ব্রিটিশ ভারতের রাজধানী বাংলায়, 
তারপর সমগ্র ভারতে । অসংখ্য জীবন্ত চরিত্র । 
এঁদের মধ্যে রয়েছেন মহারাজ বীরচন্ত্র মাণিক্য, 
রাধাকিশোর মাণিক্য, বিলেত-প্রত্যাগত তরুণ কবি 
রবীন্দ্রনাথ, অকক্মাৎদুষ্ট উক্কার মতন ব্যতিক্রমী 
সন্ন্যাসী বিবেকানন্দ, আধুনিক ভারতের প্রথম 
মার্গারেট নোবল, বঙ্কিমচন্ত্র, তিলক, ওকাকুরা, 
অবনীন্দ্রনাথ, গিরিশ ঘোষ, অর্ধেন্দু মুস্তাফি প্রমুখ 
বিস্তর চেনা এবং সেই সঙ্গে অনেক দরিদ্র-মধ্যবিস্ত 
সাধারণ মানুষ। সব ছাপিয়ে, এই উপন্যাসেরও মূল 
নায়ক- সময় । 

তীর সামনে ছুটে যাবার আগে কিছুটা পিছিয়ে যায়। 
বর্তমান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার পথে 
যে-কোনও সমাজের মাঝেমাঝে এতিহ্য ও ইতিহাসের 
দিকে পিছু ফিরে দেখা দরকার । আমাদের দেশের 
অনতি-অতীতের পুনর্দশন ও পুনর্বিচার নিয়েই ‘প্রথম 
আলো? । 


ISBN 7215-362-7 


জন, ২১ ভাদ্র । ১৩৪১ (৭ সেপ্টেম্বর, 
১৯৩৪)। ফরিদপুর, বাংলাদেশ। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম-এ । টিউশনি দিয়ে 
কর্মজীবনের শুরু । তারপর নানা অভিজ্ঞতা ৷ বর্তমানে 
“আনন্দবাজার পত্রিকা'র সঙ্গে যুক্ত। 

শখ : ভ্রমণ । দেশ-বিদেশ ভ্রমণ করেছেন। 
'কৃত্তিবাস' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। 

প্রথম উপন্যাস : ‘আত্মপ্রকাশ’ ৷ শারদীয়া ‘দেশ’ 
পত্রিকায় প্রকাশিত। 

প্রথম কাব্যগ্রন্থ : ‘একা এবং কয়েকজন’ ঠিক এই 
নামেই তিনি পরে একটি উপন্যাস লিখেছেন। 
ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা । প্রথম কিশোর 
উপন্যাস-_ “ভয়ংকর সুন্দর’ ছদ্মনাম “নীললোহিত' । 
আরও দুটি ছন্মনাম-__“সনাতন পাঠক’ এবং “নীল 
উপাধ্যায়’ 

আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে । 

১৯৮৩ সালে পান বঙ্কিম পুরস্কার । সাহিত্য আকাদেমি 
পুরস্কার, ১৯৮৫-তে। 

গ্রন্থ-সংখ্যা : দ্বিশতাধিক। 

একাধিক কাহিনী চলচ্চিত্রে, বেতারে ও টিভির পর্দায় 
রূপায়িত ও পৃথিবীর নানা ভাষায় অনুদিত। 


প্রচ্ছদ 2] বিমল দাস 


**৯০০০০০০৯৯৯৯০৪০০৬৬৪৬৯০৯০৩৩৩০৬৯৯৯০০০০৬৬৬৬৬৬৪৪৬৪৬৩৮৬৪৪৪৩৬৯৬৪৬৪৬৬৩ 


প্রথম পর্ব 


প্রথম সংস্করণ জানুয়ারি ১৯৯৬ থেকে সপ্তম মুদ্রণ মার্চ ২০০০ পর্যন্ত 
মুদ্রণ সংখ্যা ৪০০০০ 
অষ্টম মুদ্রণ সেপ্টেম্বর ২০০২ মুদ্রণ সংখ্যা ৯০০০ 


অলংকরণ নির্মলেন্দু মণ্ডল 
সুনীল গঙ্গোপাধ্যায় 


ISBN 81-7215-362-7 


আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষে ৪৫ বেনিয়াটোলা লেন 
কলকাতা ৭০০ ০০৯ থেকে সুবীরকৃমার মিত্র কর্তৃক প্রকাশিত এবং 
স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড 
৫২ রাজা রামমোহন রায় সরণি কলকাতা ৭০০ ০০৯ 


থেকে মুদ্রিত। 


মুল্য ২০০.০০ 


রবীন্দ্রনাথের প্রেরণাদাত্রী 
কাদশ্বরী দেবীর স্থৃতির উদ্দেশে 


শাজাহান ও তার নিজস্ব বাহিনী (গল্প) 
শ্যামসাহেব 
সপ্তম অভিযান 
শিখর থেকে শিখরে 
স্বর্গের নীচে মানুষ 
সেই সময় ১ম 
সেই সময় ২য় 
সেই সময় অখণ্ড 


ক 
৯. 


সি ৯ 
৮০০ br 


আজকের দিনটি বড় মনোরম । শুভ্র রোদ্দুরে একটুও জ্বালা নেই, স্নিগ্ধ বাতাস বইছে মৃদু মন্দ, পটভূমিকার পাহাড়শ্রেণী স্পষ্ট 
দৃশ্যমান। গত কয়েকদিন ছিল একটানা বৃষ্টি, কাল সন্ধ্যায় যেন সমস্ত মেঘ নিঃশেষ হয়েছে, তাই আকাশ স্বেদহীন নীলাভ. 
অরণ্যের প্রতিটি বৃক্ষ ও লতাপাতাই স্বানসিক্ত, ফুটে উঠেছে যার যার নিজস্ব বর্ণ, প্রকৃতির মধ্যে ধ্বনিত হচ্ছে আনন্দের 
কলস্বর । আজ এক সার্থক উৎসবের দিন। | 

পাহাড় থেকে নেমে অরণ্য ভেদ করে দলে দলে মানুষ চলেছে রাজধানীর দিকে। যেন অনেক নদীর ধারা কিন্তু 
একটির সঙ্গে আর একটি মিশে যাচ্ছে না। কোনও দলেই শিশু কিংবা বৃদ্ধ-বৃদ্ধা প্রায় নেই, চলেছে সমর্থ শরীরের নারী ও 
পুরুষেরা, পায়ে হেঁটে যেতে হবে অনেক দূর । বিশেষ পোশাক পরে এসেছে সকলেই, এমনকি যারা অন্য দিন তেমন 
পোশাকের ধার ধারে না তারাও কিছু-না-কিছু পরিধান করেছে। নারী ও পুরুষদের আবরণের প্রভেদ বিশেষ নেই, কটিবস্তর 
মাত্র সম্বল, নারীদের রয়েছে নানারকম আভরণ, কেশদাম কুসুম সজ্জিত, গলায় গুঞ্জাফুলের মালা, নানারকম হাড়ের টুকরো 
ও কুঁচ ফলের হার, বিশেষ বিশেষ পুরুষদের মাথায় পালকের মুকুট । . 

যেন পাহাড় থেকে ঢল নেমেছে। অরণ্য থেকে বেরিয়ে আসছে আরণ্যকরা। অমরপুর, বিলোনিয়ার দিক থেকে 
আসছে রিয়াংদের দল। প্রায় দুশো জনের এই দলটি বেশ সুশৃঙ্খল, প্রায় সকলেই চলেছে পায়ে হেঁটে, মাঝখানে রয়েছেন 
এক. অশ্বারোহী । অনুচ্চ এক টাটটু ঘোড়া, তাতে উপবিষ্ট প্রৌঢ় মানুষটিও ছোটখাটো, বোঝা যায় ইনিই দলপতি, ইনি 
রিয়াংদের রাই । রাইকে বিশেষ সম্মান জানাবার জন্য একজন এর মাথায় ছাতা ধরে আছে, সামনে পেছনে চলেছে দু'জন 
বাদ্যকর, একজন বাজাচ্ছে ঢোল, অন্য জন বাশি । অন্যদের উর্ধ্বাঙ্গ নগ্ন হলেও রাই-এর কাধে রয়েছে একটি চাদর । এর 
Hl রি হা রা রি ld 
নিচ্ছেন দলটিকে। শুধু তীক্ষতা নয়, রাই-এর দৃষ্টিতে ফুটে ওঠে ত্রুরতা, কারুর সামান্য অবাধ্যতাও ইনি সহ্য করতে পারেন 
না। রাই-এর পরেই পদমর্যাদায় যার স্থান তার নাম রাইকাচক, বয়েসে প্রৌঢ়ত্বের সীমানায় পৌছলেও তার বেশ বলিষ্ঠ 
শরীরের গড়ন, কালো পাথরের মতন বুক, হাতে একটি বর্শা। রাইকাচক পায়ে হেটে আসছেন, তবে কোথাও একটু 
থামলেই তার দুটি অনুচর সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ে তার দু'পায়ের গুল্ফ মার্জনা করে'দিচ্ছে মিছিলের একেবারে শেষ 
দিকে অল্প বয়েসীরা লাফিয়ে লাফিয়ে গাইছে একটা কৌতুকের গান, যুবতীরা গলা মেলাচ্ছে তাদের সঙ্গে, হঠাৎ হঠাৎ 
হাসিতে নুয়ে যাচ্ছে তাদের শরীর । ঘণ্টার পর ঘণ্টা পদযাত্রাতেও তাদের চোখে মুখে কোনও ক্লান্তির চিহ্ন নেই। 

কৈলাশ্বহর, সাবরুম, উদয়পুরের দিক থেকে আসছে বিভিন্ন চাকমাদের দল। এদের দলে কলকোলাহাল কম, এরা 
নীরবে পথ চলা পছন্দ করে। তবে কোথাও ফুলের ঝাড় দেখলেই এদের মেয়েরা ছুটে যায়, আবার হাটতে হাটতেই তারা 
ফুলের মালা গাথে। এরা বৌদ্ধ। 

ধর্মনগর, কমলপুরের দিক থেকে আসছে লুসাই আর কুকি সম্প্রদায় । লুসাই আর কুকিদের মধ্যে সম্প্রদায়গত তেমন 
তফাত নেই কিন্তু আচার-ব্যবহারে লুসাইরা খানিকটা স্বতন্ত্র হয়ে গেছে। লুসাইদের মধ্যে কিছু লোক খ্রিস্টান হয়েছে 
সম্প্রতি, কেউ কেউ লেখাপড়া শিখছে। কোপন স্বভাব ও নির্মম লুসাইরা খ্িস্টানধর্মের প্রেমের বাণী গ্রহণ করে এখনও 
বৈপরীত্যের বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি। লুসাই অর্থাৎ লু-চাই সর্থাৎ নৃমুণ্ডশিকারী । এই তো কিছুকাল আগেও মৃত 
দলপতির পারলৌকিক কাজের জন্য তারা মহা উৎসাহে বাঙালি ও মনিপুরিদের মুণ্ড কেটে আনত । এখন পাদ্রিরা তাদের 
দেখাচ্ছেন, প্রতিবেশীদের ভালোবাসো । অন্য কুকিদের সঙ্গে এদের ব্যবধান বোঝা যায় পরিধেয় বন্ত্রে। কুকিরা উর্ধ্বাঙ্গ 
ঢাকার ধার ধারে না, লুসাই রমণীরা নিজের হাতে বোনা এক খণ্ড বস্ত্র বক্ষ বেঁধে রেখেছে। সেই বস্ত্ৰখণ্ড বন মোরগের 
ঝুঁটির মতন তীব্র লাল। দু'-একটি ছোকরা আবার পাদ্রিদের দেওয়া পাতলুনও পরেছে। 

আসছে জামাতিয়া, হালাম, নোয়াতিয়া, মগ, মুণ্ডা, ভিল, গারো, খাসিয়া, ওরাং এবং আরও অনেক উপজাতির মানুষ । 
পাহাড়-জঙ্গলের নিজস্ব ডেরা ছেড়ে বেরিয়ে এসে তারা সকলেই চলেছে এক দিকে । এদের মধ্যে হালাম ও জামাতিয়াদের 
দলে নারীর সংখ্যা কম, পুরুষরা সবাই সশস্ত্র, গান গাওয়ার বদলে এরা মাঝে মাঝে দেয় রণহুংকার ৷ তবে অন্য সম্প্রদায়ের 
পাশাপাশি চলে এসেও আজ কেউ বিবাদ করবে না । আজ উৎসবের দিন। 


জুম চাষের ফসল, একটি-দুটি হরিণশিশু ৷ আজ বিজয়া দশমী, আজ রাজবাড়িতে মহাভোজ । 
বিভিন্ন এলাকা থেকে এইসব মানুষ চলেছে রাজধানীর দিকে, কোনও কোনও দল যাত্রা শুরু করেছে দুদিন-তিনদিন 
আগে, বিজয়া দশমীর সন্ধের মধ্যে পৌছে যাবে । রাজার নিমন্ত্রণ, আজ সবাই রাজবাড়ির অতিথি । . 
ত্রিপুরার রাজ-প্রাসাদের অলিন্দে পারিষদ পরিবৃত হয়ে দীড়িয়ে আছেন চন্দ্র বংশীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য । ইংরেজ- 
শাসিত ভারতের মধ্যেও তিনি এক স্বাধীন নরপতি । কিংবদন্তী অনুসারে তিনি মহাভারতের যযাতির বংশধর । ভোগ- 
৫ 


বাসনায় অতৃপ্ত মহারাজ যযাতি তার পুত্রদের কাছ থেকে যৌবন ধার চেয়েছিলেন । যে-কজন পুত্র তাদের পিতার এই 
উৎকট খেয়াল চরিতার্থ করতে অস্বীকার করে, ১১৮56 ৮4 ৮817৮7 
একজন ছিলেন দ্রন্হয, তিনি আর্ধাবর্ত ত্যাগ করে বহু দূর চলে এসে উত্তর-পূর্ব ভারতের সীমানায় কিরাত রাজ্যের স্থানীয় 
45545 4548 
পঁচাত্তরতম উত্তরাধিকারী এই মহারাজ বীরচন্ত্র মাণিক্য 

হয়তো এ জবই গল্পকথা। উত্তর ভারতীয় আর্যদের সঙ্গ বর্তমান কয়েক পুরুষের রাজাদের আকৃতির মিল নেই। বরং 
স্থানীয় আদিবাসীদের সঙ্গে সাদৃশ্য স্পষ্ট । ইদানীং এই বংশের রাজারা মণিপুর থেকে রূপসী রমণীদের রাজপরিবারের বধু 
করে আনছেন, সেই সংমিশ্রণে পরবর্তী বংশধরদের অবয়বে মঙ্গোলীয় ছাপ পড়েছে। 

মহারাজ বীরচন্দ্র মাণিক্য মাঝারি উচ্চতার একজন বলিষ্ঠকায় পুরুষ প্রবল ব্যক্তিতৃসম্পন্ন মুখমণ্ডলে প্রথমেই চোখে 
পড়ে নাকের নীচের অতি পুরুষ্টু গৌফ। এই গৌফের বৈশিষ্ট্য এই যে, ওষ্ঠের দু'দিকে দৃঢ়ভাবে ফুলে থাকলেও নাকের ঠিক 
নীচের অংশটি মুণ্তিত। মহারাজ বয়েসের বিচারে প্রৌঢুত্বে পৌছলেও তার অঙ্গ সঞ্চালন যুবকোচিত । কিছুক্ষণ আগেই তিনি 
দীর্ঘপথ অশ্বচালনা করে রাজধানীতে ফিরেছেন । বংশের প্রথা অনুযায়ী তিনি নবমীর রাত্রিতে উদয়পুরে ব্রিপুরাসুন্দরী মন্দিরে 
পূজা দিতে গিয়েছিলেন ৷ মহাভোজের সময় উপস্থিত থাকতেই হবে বলে তিনি ব্যস্তসমস্ত হয়ে ফিরেছেন। 

এখন অপরাহ্ন কিন্তু সূর্যদেব পশ্চিম গগনে পুরোপুরি ঢলে যাননি। বিকেলের পরিপূর্ণ আলোয় চতুর্দিক উজ্জ্বল। 
রাজপ্রাসাদের সামনে বিসর্জনের বাজনা শুরু হয়ে গেছে। দুর্গাপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অবশ্য মহারাজ স্বয়ং যাবেন 
না, মঙ্গলঘট বহন করে নিয়ে যাবেন তার জ্যোেষ্টপুত্র, ভবিষ্যৎ যুবরাজ রাধাকিশোর ৷ 

এ রাজ্যের প্রজারা সবাই আদিবাসী, বহু উপজাতিতে বিভক্ত, তাদের ভাষাও বিভিন্ন । ও দুর্গমতার কারণে আর্য 
সভ্যতা এখানে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি । বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম, ইসলাম, সম্প্রতি খিষ্ট ধর্মও উপজাতিগুলির 
মধ্যে প্রভাব ছড়িয়েছে বটে, অনেকে দীক্ষিতও হয়েছে, তৰু এরা এদের নিজ'ব ভাষা ও আচার-আচরণ পরিত্যাগ করেনি। 
রাজবংশ অবশ্য নিজেদের. আর্য হিন্দুত্বের উত্তরাধিকার প্রমাণ করার জন্য সদা ব্যস্ত । রাজা বীরচন্ত্র মাণিক্যের প্রিয় ভাষা 
বাংলা, অনেক দিন ধরেই এ রাজ্যের সরকারি ভাষাও বাংলা । হালে কিছু কিছু রাজকর্মচারি দু'পাতা ইংরিজি শিখে 
দরবারের কাজে ইংরেজি প্রচলনের চেষ্টা করেছিল, মহারাজ ধমক দিয়ে তাদের নিবৃত্ত করেছেন। সিপাহি বিদ্রোহের পর 
ইংলভে মহারানীর শাসন প্রবর্তিত হয়েছে প্রায় সম্পূর্ণ ভারতে, কিন্তু ত্রিপুরা রাজ্য যেমন কখনও মোগল শাসনাধীনে যায়নি, 
তেমনি পুরোপুরি ব্রিটিশ রাজত্বেরও অঙ্গীভূত হয়নি৷ মহারাজ ইংরেজের সংস্পর্শ থেকে যতদূর সন্তব মুক্ত থাকতে চান? 

অবশ্য একটি বিলিতি দ্রব্যের প্রতি মহারাজের খুব আসক্তি । ক্যামেরা ! তিরিশ-চল্লিশ বছর আগে কেউ এই বন্তুটির 
নামও শোনেনি, ছবি তোলার ব্যাপারটা এখনও অবিশ্বাস্য মনে হয়। শৌখিন মহারাজ ইংল্যান্ড ও ফরাসি দেশ থেকে বহু 


ব্যক্তিদের দেখাবেন। 

ছবি তুলতে সময় লাগে। তিন পায়া স্ট্যান্ডের ওপর বসাতে হয় মন্ত বড় প্লেট ক্যামেরা, ভিউ ফাইভারে যাতে আলো 
না পড়ে সেই জন্য একটি বড় কালো রঙের সিন্কের চাদরের তলায় ক্যামেরা ও ক্যামেরাম্যান ঢাকা পড়ে যায়। তারপর 
লেন্সের ফোকাস করতে হয় ঠিকমতন। কুকি যুবকটিকে দীড় করানো হল একটি কাঠাল গাছের তলায়, পেছন দিকে 
লালসাই পাহাড় । মহারাজ কালো চাদরের তলায় অদৃশ্য হয়ে গেলেন, তার সঙ্গী মহিম ঠাকুর, হায়দার খা, নিসার হোসেন 
ও আরও কয়েকজন যুবকটিকে বলতে লাগলেন, এই একটুও নড়বি না। নিঃশ্বাস বন্ধ করে থাক, চোখের পলক ফেলবি না, 
তোর ছবি সাহেবরা দেখবে ! 

মহারাজ ফোকাস ঠিক করতে পারছেন না, মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, পারিষদরা অনবরত সাবধানবাণী 
উচ্চারণ করে যাচ্ছেন ছেলেটিকে, সে কী বুঝল কে জানে, হঠাৎ চোখ উল্টে ঝুপ করে মাটিতে পড়ে গেল.। অমন একটা 
জোয়ান ছেলে, সদ্য বলি দেওয়া ছাগের মতন দাপাতে লাগল হাত-পা ছড়িয়ে, গ্যাজলা বেরুতে থাকল তার মুখ থেকে । 
একটু দূরে ভিড় করে দীড়িয়ে ছিল অনেকে, তারা এবার আতঙ্কে চিৎকার করে উঠল । তখুনি রটে গেল যে মহারাজ একটা 
অদ্ভুত কালো বাক্সে ওই কুকি যুবকের আত্মা বন্দী করে ফেলেছেন! 

এই রটনা অনেকটা বিশ্বাসযোগ্যতাও পেয়ে গেল একটা বিশেষ কারণে । অন্যান্য উপজাতীয়দের তুলনায় কুকিদের 
তেজ বেশি, তারা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছে কয়েকবার । ওই যুবকটি আবার লাল চোকলার কনিষ্ঠ পুত্র। সেই 
লাল চোকলা, কুকিদের দুর্ধর্ষ দলপতি, অনেক বছর আগে যিনি মণিপুরিদের গ্রাম কোচাবাড়ি আক্রমণ করেছিলেন। তার 
পিতা লারু'র সমাধিতে কয়েকটি টাটকা নরমুণ্ড নিবেদন করার জন্যই ছিল লাল চোকলার এই অভিযান । গভীর অরণ্যে 
এরকম 2 রাজপ্রাসাদ পর্যন্ত পৌছয় না, কিন্তু মণিপুরিদের ওপর এই আক্রমণে 
রাজপরিবারেও দারুণ বিক্ষোভের টি হয়েছিল৷ মনিপুরের কন্যারা এই বংশের রাণী হয়ে আলে । সরবাডির 
লোকজনদের প্রতি সকলেরই পক্ষ থাকে, তাই বেশ কিছু মণিপুরি ত্রিপুরায় এসে বসতি স্থাপন করেছে এবং 
রাজদরবারে উচ্চপদ পেয়েছে। দলপতি লাল চোকলাকে শায়েস্তা করার জন্য মণিপুরিরা ক্ষেপে উঠল, শেষ পর্যন্ত 
ইংরেজ সৈন্যদের সাহায্য নিয়ে বন্দী করা হল লাল চোকলাকে, তার দণ্ড হল যাবজ্জীবন নির্বাসন । 


৬ 


মহারাজ বীরচন্দ্র মাণিক্য ওই কুকি যুবকটির পরিচয় জানতেন না । লাল চোকলা রাজপরিবারের শত্রু, তীর কনিষ্ঠ পুত 
বীরুর আত্মা মহারাজ একটা কালো বাক্সের মধ্যে টেনে নিয়েছেন, এই প্রচার ছড়িয়ে গেল আগুনের মতন । আর একট' 
কুকি-বিদ্রোহের উপক্রম মহারাজ হতভম্ব হয়ে গেলেন, অনেক চেষ্টা করেও তার আসল উদ্দেশ্য বোঝাতে পারলেন না 
সোনামুড়ায় চিকিৎসারও কোনও ব্যবস্থা নেই। রোগ-ব্যাধি হলে এখানকার মানুষ দুধ-পু্করিণীর জল খায়। খুব কাছেই, 
মাত্র পীচ-ছ’ মাইল দূরে কুমিল্লা শহর ৷ মহারাজ জানতেন যে সেখানে একজন ধন্বস্তরীর মতন. কবিরাজ আছেন। নিজের 
০০497505749 
সুস্থ হয়ে উঠল। 

এরপর থেকে মহারাজ তীর প্রজাদের ছবি তোলার আর কোনও চেষ্টাই করেননি । 

ছবি কাকে বলে তা এখানকার মানুষ জানবে কী করে, অনেকে যে নিজের মুখখানাই স্পষ্ট করে কখনও দেখেনি । এই 
পৃথিবীতে মানুষ হয়ে জন্মাল, একটা গোটা জীবন কাটিয়ে আবার মাটিতে মিশে গেল, নিজের মুখখানা ঠিকমতন চিনলই 
না। প্রতিদিনের আহার্য যেখানে অনিশ্চিত, শরীর ঢাকার জন্য এক টুকরো বন্ত্র মাত্র সম্বল, সেইসব অরণ্য-কুটিরে দর্পণের 
বিলাসিতার প্রশ্নই নেই। মেয়েরা মুখ দেখে স্থির জলে । জলাশয়ের জল তেমন পরিচ্ছন্ন হয় না, নদীর জল চঞ্চল, তাই 
মাটির পাত্রে জল ধরে রাখা হয়, দু'-তিন দিন থিতিয়ে ওপরের জল পরিষ্কার হলে দুপুরের রোদে মেয়েরা সেই জলের দিকে 
মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে । নারী জাতি রূপ-সচেতন। পুরুষদের মধ্যে এরকম রীতি নেই । কিছু কিছু ব্যবহার মেয়েদের 
মানায়, পুরুষদের পক্ষে তা অনুকরণ করতে যাওয়া মানহানিকর। কোনও কৌতূহলী কিশোর কখনও বাড়িতে এরকম 
মাটির পাত্রে ধরা জলের সামনে মুখ নিয়ে এলে তার পিতা তাকে প্রচণ্ড শাসন করেন। মাটিতে তার মুখ ঘষে দেন। 
সেইসব কিশোর-যুবকেরা কখনও কোনও ঝর্ণায় কিংবা দিঘিতে উবু হয়ে চুমুক দিয়ে জল খেতে গিয়ে দেখতে পায় একটি 
মুখের ছায়া । সবিন্ময়ে ভাবে, এই কি আমি ? 

প্রজারা জানতে পারবে না, মহারাজ বীরচন্দ্র মাণিক্য প্রাসাদের অলিন্দ থেকে আজ ছবি তুলবেন । আজ তার রাজ্যের 
সমস্ত অঞ্চল থেকে সমস্ত উপজাতীয় প্রজারা আসবে, আজই সুবর্ণ সুযোগ । ব্যাভেরিয়া থেকে সদ্য নতুন একটি ক্যামেরা 
আনিয়েছেন, তাতে নাকি দূর থেকে স্পষ্ট ছবি তোলা যায়, আজ সেই ক্যামেরারও পরীক্ষা হবে । 

কয়েকটি দল এসে গেছে এরই মধ্যে। সামনের বিশাল চত্বরে প্রত্যেকটি উপজাতীয়দের জন্য নির্দিষ্ট করা আছে 
স্থান। এক একটি মিছিল এসে অলিন্দের নীচে দাড়িয়ে মহারাজের নামে জয়ধ্বনি দিয়ে চলে যাচ্ছে নিজেদের জায়গায় । এ 
সময় স্বয়ং মহারাজের দর্শন দেবার প্রথা নেই, প্রজারা আনুগত্য জানাচ্ছে রাজপ্রাসাদকে। সূর্যাস্তের পর যখন দশমীর চাদ 
উঠবে, তখন চন্দ্রবংশীয় এই রাজা গিয়ে দীড়াবেন সব প্রজাদের মাঝখানে একটি অনুচ্চ বেদীতে, বিভিন্ন দলপতি এসে 
উপহার দ্রব্য এনে রাখবে তার সামনে । আজকের দিনে নজরানা দেওয়া বাধ্যতামূলক নয়। রাজকোষ থেকেই এত বিশাল 
ভোজের ব্যবস্থা, কিন্তু এই সরল আদিবাসীরা যতই দরিদ্র হোক, রাজদর্শনে আসার সময় কিছু-না-কিছু ভেট আনবেই । এই 
পর্ব শেষ হবার পর মহারাজ প্রজাদের সঙ্গে অন্ন গ্রহণ করবেন মাটিতে এক পঙক্তিতে বসে । 
এই প্রথা চলে আসছে অনেক দিন ধরে। বিজয়া দশমীর দিনে হাসাম ভোজন । কেউ কেউ একটু শুদ্ধ করে বলে 
অসম ভোজন । এতগুলি উপজাতির মধ্যে রয়েছে অনেক রকম ভেদাভেদ । প্রায় সকলেই অতি দরিদ্র ও অর্ধ নগ্ন, তবু এর 
মধ্যে কেউ কেউ অন্যদের তুলনায় নিজেদের মনে করে উঁচু জাত। এক উপজাতির সঙ্গে অন্য উপজাতির বিবাহ সম্পর্ক হয় 
না। মাত্র কিছুদিন আগেই চাকমাদের এক তরুণী একটি হালাম তরুণকে পছন্দ করে তার গলায় মালা দিয়েছিল বলে 
চাকমারা ক্রুদ্ধ হয়ে দল বেঁধে তাড়া করে দু'জনকেই ধরে ফেলে এবং হত্যা করে তদ্দণ্ডেই । হালাম সম্প্রদায় অনেকের 
চোখে ঘৃণ্য, কারণ তারা দাসশ্রেণীর, তাদের স্বাধীন জীবিকা নেই। আবার হালামরা গর্ব করে বলে বিজয়া দশমীর এই 
হাসাম ভোজ আসলে হালাম ভোজ । এক সময় ব্রিপুরারাজের সৈন্যবাহিনীতে হালামরাই ছিল প্রধান, তারা দাস নয়, তারা 
ভোজন করতেন। সে যাই হোক, আগেকার দিনে যে-নিয়মই থাকুক, মহারাজ বীরচন্দ্র মাণিক্য এই একটি দিন সকল 
উপজাতীয়দের এক জায়গায় মেলাতে চান এবং সকলের মাঝখানে আহার করতে বসে বুঝিয়ে দিতে চান যে তার চক্ষে 
প্রজাদের মধ্যে কোনও জাতিবৈষম্য নেই। 

,_ সামনের চত্বরের এক পাশে হোগলার ছাউনি দিয়ে বাধা হয়েছে আটচালা । সেখানে দশটি উনুনে প্রকাণ্ড প্রকাণ্ড 
হাড়িতে রান্না চড়েছে। খিচুড়ি আর পায়সন্নি, এই দুটি মাত্র পদ, সবাই পেট চুক্তি খাবে, সকলের খাওয়া শেষ হতে হতে 
রাত ভোর হয়ে যাবে । একেক. জন সন্ধেবেলা খেতে বসে ভোর হবার আগে ওঠেই না। রাজার আদেশ আছে। যে যতবার 
যতখানি চাইবে তাকে তত দিতেই হবে । কেউ কেউ যেন সারা বছরের ক্ষুধা এই একদিনে মিটিয়ে নিতে চায়। সকালবেলা 
দেখা যায় উচ্ছিষ্ট পাতের সামনেই অনেকে ঘুমে ঢলে পড়ে আছে। 

কালো চাদরে শরীর ঢেকে ছবি তুলছেন মহারাজ কাছাকাছি যে কয়েকজন দাড়িয়ে আছেন, তাদের একজনের নাম 
শশিভূষণ সিংহ। ত্রিপুরার রাজকার্ষে এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা প্রবর্তনের জন্য মহারাজ কলকাতা থেকে কয়েকজন বিশিষ্ট 
শিক্ষিত ব্যক্তিদের আনিয়েছেন, তাদের মধ্যে ণ সবচেয়ে উচ্চ শিক্ষিত। ইনি বি এ পাস ও ব্রাহ্ম, কিছুদিন দেবেন 
ঠাকুরের তত্ত্ববোধিনী পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ইনি রাজকুমারদের গৃহশিক্ষক। শশিতৃষণ মাঝে মাঝে মহারাজের সামনেও 
এমন কথা উচ্চারণ করেন যা শুনে অন্যদের প্রীহা পর্যন্ত চমকিত হয়, কিন্তু এঁর সম্পর্কে মহারাজের একটা প্রশ্রয়ের ভাব আছে। 
শশিভৃষণ গৌরবর্ণ, সুপুরুষ, তীক্ষ নাশা । পোশাকের ব্যাপারে অত্যন্ত শৌখিন, চুনট করা ধুতি ও বেনিয়ান সব সময় 
শুত্রবর্ণ, মাথায় বাবরি চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা । হাতে একটা দূরবীন নিয়ে শশিভূষণ চত্বরের জনসমাগম দেখতে 
দেখতে পাশের এক ব্যক্তির কাধে হাত রাখলেন । এর নাম যদুনাথ ভট্টাচার্য, বিষ্ণুপুর ঘরানার একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, 
মহারাজের দরবারের নবরত্ব সভার অন্যতম । শশিভূষণ এঁকে বললেন, ভট্ট মশাই, অনেকদিন তো এ দেশে রইলেন, 
ট্রাইবগুলিকে পৃথক পৃথক ভাবে চিনতে পারেন ? বলুন দেখি, নোয়াতিয়া আর ওরাংদের মধ্যে পার্থক্য কী? 


যদুনাথ নিরীহ ধরনের মানুষ, গানবাজনা ছাড়া অন্য কিছু বিশেষ বোঝেন না। তিনি বললেন, আমার চোখে তো 
সকলে একই রকম লাগে ! 

শশিভৃষণ বললেন, ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। . 

যদুনাথ বললেন, শুধু যে দেখি পিল পিল করে মানুষের মাথা । ব্যাটাছেলে মেয়েছেলেরও তফাত করা যায় না। 

শশিভৃষণ নিজের দৃরবীনটি যদুনাথের চোখের সামনে ধরে বললেন, এই বার ভালো করে দেখুন। 

কিন্তু দূরবীন ব্যবহার করা যাদের অভ্যেস নেই তাদের পক্ষে দৃষ্টি-সংযোগ সহজ নয়। যদুনাথ ব্বিতভাবে বললেন, এ 
যে দেখি আকাশ ! এবার ? এখনও আকাশ ! না, না, দেখতে পাচ্ছি, অনেকগুলি গাছ। বাঃ, গাছগুলি কত নিকটে এসে গেছে ! 

যদুনাথের কাছ থেকে দূরবীন সরিয়ে শশিভূষণ আবার নিজে দেখতে দেখতে বললেন, কেউ তেল চকচকে কালো, 
কেউ খসখসে কালো । কারুর গায়ের রং মাটির মতন । ওরাং রমণীদের রিয়া বক্ষবন্ধনী) আর লুসাইদের রিয়া এক নয়। 
কুকিদের চলার মধ্যে একটা তেজের ভাব, প্রত্যেকের হাতে অন্তর... 

বলতে বলতে অকস্মাৎ থেমে গেলেন শশিভৃষণ। কিছুটা ঝুঁকে একদিকে ভালো করে নিরীক্ষণ করে অস্ফুট স্বরে 
বললেন, আশ্চর্য, আশ্চর্য ! 

বিকেলের আলো মরে আসছে, এর পর আর ভালো ছবি আসবে না, মহারাজ মাথার ওপর থেকে কালো কাপড় 
সরিয়ে সোজা হয়ে দীড়ালেন। গৌফে বা হাতের তর্জনী বুলিয়ে জিজ্ঞেস করলেন, সিংহমশাই, আশ্চর্যের কী দেখলে? 

LL ধা IR 

মহারাজ ভুরু তুলে বললেন, সত্যি নাকি? ব্যাঘ্ব শাবক ? 

শশিভূষণ বললেন, আপনি নিজে দেখুন, ওই যে লুসাইরা এসে সমবেত হচ্ছে, তাদের পশ্চাৎ দিকে। 

শশিভূষণ নিজের দূরবীনটি মহারাজের দিকে এগিয়ে দিতেই পাশ থেকে দুতিনজন শশব্যস্ত হয়ে বলে উঠল, করেন 
কী, করেন কী ! মহারাজ স্মিত হাস্যে শুধু একটা হাত তুললেন । অপরের ব্যবহৃত কোনও জিনিস যে মহারাজ স্পর্শ করেন 
না, তা এই বাঙালিবাবুটি জানেন না। 

একজন ভৃত্য দৌড়ে গিয়ে মহারাজের নিজস্ব দূরবীন নিয়ে এল। 

মহারাজ সেটি চক্ষে সংস্থাপন করে লুসাইদের দলটি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর বললেন, হুঁ, একটি 
গৌরবর্ণ ছোকরাকে দেখা যাচ্ছে বটে । ওকে আপনার ব্যাঘ্র শাবক মনে হল কেন? 

শশিভূষণ বললেন, শুধু গাত্রবর্ণ গৌর নয়, চুলের রং দেখুন ৷ খাঁটি ইংরেজের সন্তান মনে হয়। ও কেন এসেছে? 

মহারাজ দূরবীন থেকে চোখ না সরিয়েই বললেন, কোনও পাদ্রির বাচ্চা হতে পারে। সিংহমশাই, আমি আমার 
প্রজাদের মেষের পাল মনে করি না। একটা ফ্যাকাসে রঙের ছোড়াকে দেখে তুমি এত বিচলিত হচ্ছ কেন ? 

শশিভৃষণ বললেন, ওটা একটা উপমা মাত্র । অন্যভাবেও“বলা যেতে পারে । ফুলের বাগানে একটি বিষাক্ত সাপ। 
মহারাজ, আপনার রাজ্যে পাত্রিরা ধর্মপ্রচার শুরু করেছে জানি কিন্তু আপনি কি তাদের এই ভোজে আমন্ত্রণ জানিয়েছেন ? 
এলাকায় নিরীহ মানুষদের ডেকে নিয়ে যায় । এমনভাবে রাজার আলয়ে দূত পাঠায় না। 

মহারাজ সেই গৌরাঙ্গ ছেলেটিকে আবার ভালো করে দেখলেন । তার ভুরু কুঁচকে গেল । শশিভুষণের কথায় তিনি 
গুরুত্ব দিয়ে থাকেন৷ তিনি হরিহর নামে এক পার্খচরকে বললেন, খবর নাও ! 

মহারাজ সেখানে আর বেশিক্ষণ রইলেন না। এক ভৃত্য এসে জানাল যে মহারানী তার জন্য অপেক্ষা করছেন। 

আজকের দিনে মহারাজকে অঙ্গবস্ত্র পরিয়ে দেবার ভার নেন স্বয়ং মহাদেবী ভানুমতী সারাদিন ধরে তিনি নিজের 
হাতে ফুলের মালা গেঁথেছেন, শ্বেত ও রক্তচন্দন প্রস্তুত করেছেন। মহারাজ বীরচন্দ্র মাণিক্য মনেপ্রাণে বৈষ্ণব, প্রজাদের 
সঙ্গে এই পঙ্ক্তি ভোজনের দিনে তিনি রাজবেশ ধারণ করেন না, মাথায় মুকুটও পরেন না । মহাদেবী ভানুমতী মহারাজকে 
প্বস্ত্রে সাজাতে লাগলেন, আর মহারাজ গুনগুন করে গান ধরলেন, “যদি গোকুলচন্দ ব্রজে না এল-_' | মহারাজ 
সঙ্গীতপ্রিয়, তার গলাটিও সাধা। 

মহারাজের পত্নী ও উপপত্নীর সংখ্যা মোট কতজন, তা তিনি নিজেও সঠিক জানেন না। রাজনৈতিক কারণে বিভিন্ন 
প্রতিবেশী রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হয়, আসাম ও মণিপুরের অনেকগুলি অঙ্গ রাজ্যের কন্যারাই তার 
মহিষী । এ ছাড়াও বিভিন্ন উপজাতীয় দলপতিরা তাকে মাঝে মাঝে এক একটি কন্যারত্ব উপঢৌকন দেয়, তারা রাজবাড়িতে 
স্থান পায়, তাদের বলা হয় কাছুয়া, তাদের কেউ কেউ ক্চিৎ মহারাজের নেকনজরে পড়ে । রীতিমতন বিবাহ অনুষ্ঠান না 
হলে এইসব কাছুয়া পত্নীরা ঈশ্বরী বা মহাদেবী হতে পারে না। 


সময় এমন ছেলেমানুষও হয়ে যেতে পারেন ! 

মহারানী ভ সুস্বাস্থ্যবতী, বয়েসের বলিরেখা পড়েনি শরীরে, মুখে রয়েছে তেজের আভা, মণিপুরিদের তুলনায় 
চক্ষু দুটি টানা টানা । প্রৌঢ়ত্বে পৌছে গেলেও তার কণ্ঠস্বরে বালিকার চাপল্য। 
৮ 


বীরচন্ত্রের কপালে চন্দনের ফৌটা দিতে দিতে ভানুমতী মৃদু স্বরে বললেন, আজ আমিও আপনার সঙ্গে যাব ! 
গান না থামিয়ে বীরচন্দ্র চোখের ইঙ্গিতে জিজ্ঞেস করলেন, কোথায় ? 
ভানুমতী বললেন, হাসাম ভোজে আমি আপনার পাশে গিয়ে বসব । 
দা 5/995758 
পা চেপেছে ! 
ভানুমতী বললেন, এতে পাগলামির কী আছে? মহারাজের পাশে মহারানী থাকতে পারে না? 
ভানুমতীর থুতনি ধরে আদর করে বীরচন্ত্র বললেন, তোর আর বয়েস বাড়ল না, ভানু ! এ বংশের কোনও মহারানী 
কি কখনও লোক সমক্ষে যায়? তোর সাজানো শেষ হল ? আর দেরি করা যাবে না, বেলা পড়ে এসেছে। 
যায়। যায় না? রাজা অবশ্য দেখতে পান না কিন্তু হাজার হাজার প্রজা দেখে। সেই একটা দিন ছাড়া... কেন, কেন, 
আজকের আনন্দের দিনে আমি তোমার সঙ্গে বেরুতে পারব না? 
কথা ঘোরাবার জন্য বীরচন্ত্র বললেন, কই রে, নিমচাটা দে রে পাগলী ! এবার যাই ! 
ভানুমতী বললেন, এখনও সাজানো শেষ হয়নি । চুপটি করে বসুন। 
বীরচন্দ্রের মুখমণ্ডল আবার চন্দনচর্টিত করতে করতে ভানুমতী ফিসফিস করে বললেন, আজ যদি আমায় নিয়ে না 
2 বাতি 
বীরচন্্র একটু অন্যমনস্ক হয়ে গেলেন। যেন তিনি তাকালেন নিজের শরীরের অভ্যন্তরে, অনুভব করলেন প্রতিটি 
অঙ্গপ্রত্যঙ্গ । একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভানু, তুই আজকের দিনে আমার মৃত্যুর কথা বললি? 
55729797047 
মরে যাব। ! 
মহারাজ মৃদু হেসে ভ্রভঙ্গ করে বললেন, সে কী? সতী হলে কত পুণ্য অর্জুন করবি, তা জানিস না ? ধন্যমাণিক্যের 
পাটরানী কমলার নামে ঘরে ঘরে পুজো হয়। তুই আমার পাটরানী, আমার সঙ্গে সহমরণে যাবার সৌভাগ্য একমাত্র তোরই 
আছে, আর কোনও রানী পাবে না! 
ভানুমতী বললেন, চাই না আমার ওই সৌভাগ্য । আমি আগে মরবই মরব। ওই হারামজাদি, প্যাচামুখী, খেঁদি, ছোট 
জাতের মেয়ে রাজেশ্বরীটা, ওই শাকচুনী, ওই বেজন্মা, ভাতারখাগী,. ওই রাজেশ্বরী তোমার .চিতায় জ্বলে পুড়ে মরুক, 
মরুক, আমি স্বর্গ থেকে দেখব! 
বীরচন্দ্র এবার হা-হা শব্দে ঘর ফাটিয়ে হাসলেন। 
সপত্রীদের মধ্যে রেষারেষি, ঈর্ষা ও ক্রোধের সম্পর্ক থাকা স্বাভাবিক, বীরচন্ত্র-তা জানেন। এক রানী অন্য এক 
রানীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, এমন ঘটনাও এই প্রাসাদে ঘটেছে। কিন্তু কোনও রানীই অন্য কোনও রানীর বিরুদ্ধে 
সা 575৮7 
কটুভাষী রানীকে নির্বাসনদণ্ড দিয়েছিলেন। মহারাজ বীরচন্ত্রও রানীদের বিবাদের মধ্যে একেবারেই মাথা গলান না, তার 
সামনে ওই প্রসঙ্গ উত্থাপন করাও নিষিদ্ধ । কিন্তু ভানুমতীর কথা স্বতন্ত্র, ভানুমতী যে তার বাল্যসখী । তাকে শাসন করা যায় 
না। 
বীরচন্ত্র হাসতে হাসতে বললেন, ভাতারখাগী ! হারামজাদি! কী সব ভাষা ! লোকে কি ভাবে জানিস, রাজবাড়ির মধ্যে 
সবাই খুব শুদ্ধ ভাষায় কথা বলে ! খারাপ কথা মুখেই আনে না। তোকে নিয়ে আর পারি না ভানু ! তুই জানিস, আর 
কোনও রানী যদি আমার সামনে এই রক বথা বলত, ডা হলে আমি এইডা করে তার টা কেটে ফেলতাম 
ঘরের কোণ থেকে দ্রুত একটা তলোয়ার নিয়ে এলেন। মণিমাণিক্য খচিত খাপ, এই তলোয়ারটির নাম 
নিমচা। পূর্বপুরুষ আরা তারি 
বলে কথিত। উৎসবের দিনে শুধু পষ্টবন্্ ও উত্তরীয় ধারণ করলেও মহারাজদের এই তরবারিটি সঙ্গে নিতে হয়। 
ভানুমতী তলোয়ার কোষমুক্ত করে বললেন, মারুন, আমাকে এখনই বধ করুন। তা হলে সকল জ্বালা জুড়োয় । 
8১১৮৬ 
থেকে কৌতুক মুছে গিয়ে বিরক্তির ছায়া পড়ল। কোনও কিছুই কি গোপন রাখার উপায় নেই ? 
০ ৮৭ দ ১,৮৮৮ 
জানে । রাজেশ্বরীও এখনও জানেন না । ভানুমতীর কানে এল কী করে? 
বীরচন্ত্র গন্ভীরভাবে বললেন, তোমার ছেলেটিও বড় ঠাকুর হবে । তোমাকে খুশী করার জন্য আমি যে নিয়ম ভেঙেছি। 
ভানুমতী বললেন, চাই না, চাই না ! সমরকে আমি কলকাতায় পাঠিয়ে দেব ! 
খুট করে একটি শব্দ হতেই দু'জনে দরজার দিকে ফিরে তাকালেন। 
কক্ষের মধ্যে ঢুকে এসেছে একটি কিশোরী । তার সারা শরীরে যেন ঝনঝন- করে ঘণ্টা বাজিয়ে যৌবন তার আগমন 
বার্তা জানাচ্ছে তার দৃষ্টিতে এখনও বালিকাসুলভ সরল লাবণ্য । নিম্নাঙ্গে একটা হলুদ রঙের পাছাড়া, কচি কলাপাতা রঙের 
রিয়া দিয়ে বক্ষ বন্ধন করা। 
মেয়েটিকে দেখে মহারাজ আবার বিস্ময়ের সঙ্গে ভানুমতীর দিকে তাকালেন। কোনও দাসী তো এসময় হঠাৎ এসে 
পড়তে সাহস পাবে না । এ মেয়েটি কে? 
ভানুমতীও রেগে উঠলেন না। তীর দু'চোখে উদ্দাত অশ্রু। তবু কোনও রকমে সামলে নিয়ে তিনি প্রশ্রয়ের সুরে 
বললেন, কী রে খুমন ? 


প্রথম আলো (১ম)__২ ৰ 


মেয়েটি মহারাজকে কয়েক পলক দেখল । ভয় পায়নি সে, কোনও পাহাড়ের পদপ্রান্তে এসে শিখরের দিকে তাকালে 
ঠিক ভয় করে না, একটা কিছু গভীর অনুভূতি হয়, সেই রকমভাবে একটুক্ষণ স্তব্ধ হয়ে রইল মেয়েটি । তারপর মহারানীকে 
জিজ্ঞেস করল, বিলোনি আর ফুলকু বলছে ছাদে যেতে । আর মেজোরানীমা বললেন, না যাবি না। তা হলে কী করব? 

ধরা গলায় বললেন, আয় ভেতরে আয় ! মহারাজকে প্রণাম কর। 

৯0১55957589 কপাল ঠেকাল মাটিতে । তারপর সম্পূর্ণ 
শুয়ে পড়ে মাথা ও হাত রাখল মহারাজের দুই পায়ে 

মহারাজ আশীর্বাদের ভঙ্গিতে এক হাত তুলে খানিকটা অসবিষ কষ্ঠে বললেন, এই ছেমরিটা কে? 

মেয়েটি নিজেই মাথা তুলে বলল, আমি খুমন থরোলৈমা ! 

ভানুমতী বললেন, ও তো আমার বোনের মেয়ে । তুমি ওকে চেন না? বাচ্চা বয়েসে কিছুদিন আমার কাছে এসে ছিল, 
তুমি তখন ওকে কোলে নিয়ে অনেক আদর করতে । এখন আবার এক বছর হল ওকে প্রাসাদে এনে রেখেছি। 

মেয়েটিকে আগে দেখেছেন কি না তা মনে করতে পারলেন না বীরচন্দ্র । কিন্তু তার বিন্বয় ক্রমেই বাড়ছে। ভানুমতী 
আজ খুবই মান-অভিমানের মধ্যে রয়েছেন, রাজার কাছে অনেক অভিযোগ জানাচ্ছিলেন, এর মধ্যে একটি মেয়ে এসে 
পড়ল, তাকে বাইরে চলে যেতে বলাই তো স্বাভাবিক ছিল, বোনের মেয়ে হোক আর নিজের সন্তানই হোক £ অথচ 
ভানুমতী সামান্য বিরক্তিও প্রকাশ করেননি । 

বীরচন্দ্রের অবশ্য তাতে সুবিধেই হল । ভানুমতীর অনুযোগে তিনি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছিলেন। তিনি তীর 
অভিজ্ঞ চোখে কিশোরীটির আপাদমস্তক যাচাই করলেন। এর শরীরের গড়নে ছন্দ আছে, চোখে আছে দ্যুতি। এর নীরব 
ভঙ্গিও ফেল কিছু কথা বলে! দু'এক বছরের মধোই এই কিশোরী একটি রমপীর হয়ে উঠবে। পুরুষদের জয় করার জন 
এরকম রমণীদের কোনও চেষ্টা করতে হয় না, পুরুষরাই সহজে আকৃষ্ট হয় ডে 

ভানুমতী বললেন, আমি ওর বাংলা নাম রেখেছি মনোমোহিনী ৷ মনো, এখন থেকে তুই ওই নাম EER 

বীরচন্দ্র বললেন, বাংলা নাম রেখেছ, শাড়ি পরাওনি কেন? 

ভানুমতী বললেন, হ্যা, শাড়ি পরা শেখাতে হবে । এখনও দুরন্ত আছে তো, গায়ে আঁচল রাখতে পারে না। 

বীরচন্দ্র এবার থরোলৈমা ওরফে মনোমোহিনীকে বললেন, ছাদে যাবি না কেন? যে-ই নিষেধ করুক, বলবি আমি 
অনুমতি দিয়েছি। 

ভানুমতী বললেন, যা, তুই ফুলকুদের সঙ্গে ছাদে গিয়ে দেখ। বাছা, মেয়ে হয়ে জন্মেছিস, বাইরে তো বেরুতে পারবি 
না। ছাদ থেকেই দেখতে হবে । বিয়ে হয়ে গেলে তাও পারবি না। 

মনোমোহিনী এবার. হাত জোড় করে মহারাজকে অভিবাদন জানিয়েই হরিণীর মতন ছুটে বেরিয়ে গেল। 

বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, ওকে তোর কাছে রেখেছিস, ওর মা কোথায় ? 

ভানুমতী বললেন, আ-হা, আপনার কিছুই মনে থাকে না । আমার বোন দু'বছর আগে আগুনে পুড়ে মরল না? 

হয়েছে? { 

__- ওই একই হল । পুড়ে মরা মানে পুড়ে মরা । 

= মেয়েটা সোমথ হয়েছে তোর কাছে আছে যখন, ওর বিয়ের ব্যবস্থা তো তোর করতে হবে। সতী মায়ের কন্যা, 
ওর জন্য ভালো পাত্র দেখ। 

_ ওর বিয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি। এ রাজ্যের সর্বশ্রেষ্ঠ পাত্রের সঙ্গেই ওর বিয়ে হবে। 

তাই নাকি? শুনি, 98 

- মহারাজ বীরচন্ত্র মাণিক্য 

তে এর তাত দার চিলির বল, কত উত্তট চিন্তাই না আসে তোর মাথায় ! আমার আবার বিয়ে 
করার সময় আছে নাকি? k 

ভানুমতী বললেন, সত্যি করে বলুন তো, ওকে আপনার পছন্দ হয়নি ? সেই জন্যই তো ওকে আমি পাছাড়া পরে 
আসতে বলেছিলাম । দিব্যি মেয়ে । লক্ষ্মী মেয়ে । আমি ওকে আপনার হাতে তুলে দেব, আপনি ওকে নিয়ে আনন্দ করুন। 
ওই গতরখাগী, আবাগীর বেটী রাজেশ্বরীর কাছে আপনাকে আর যেতে হবে না ! 

বীরচন্ত্র এবার সন্গেহে ভানুমতীকে আলিঙ্গন করে নরম স্বরে বললেন, ওসব কথা আজ আর বলিসনি, ভানু । তুই তো 
জানিস, আমি তোকেই সবচেয়ে ভালোবাসি । 

স্বামীর বুকে মাথা রাখার দুর্লভ সুযোগ পেয়েও ভানুমতী কাতর কণ্ঠে বললেন, ভালোবাসা না ছাই ! আমি বুড়ি হয়ে 
গেছি, আমাকে আর নজরে ধরবে না তা জানি, তবু আপনার পায়ে পড়ি, আজ আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। এই 
বন্ধ ঘরে থাকতে আমার ভালো লাগে না । আজ প্রজাদের মাঝখানে আপনার পাশে গিয়ে বসতে চাই। 

বীরচন্দ্র বললেন, বারবার কেন এই কথা বলছিস, জানিস তো এটা সম্ভব নয়। এই বংশের রীতি নেই। 

ভানুমতী বললেন, আমি যে পাটরানী, প্রজারা তা কেউ জানে না। রাধুকে তুমি যুবরাজ করবে, রাজেশ্বরী হবে রাজার 
মা, আমাকে তখন সবাই দাসী-বাদীর মতন হেলা-তুচ্ছ করবে । আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। 

বীরচন্দ্ বললেন, আবার ওই সব পাগলামির কথা ! তোকে হেলা-তুচ্ছ করবে এমন সাহস কার আছে ? 
সবাই জানে, 15574475৮17 
SP Ha oh ld hula ddA শিগগিরই তোর কাছে আমাকে আবার লাখ খানেক টাকা 
ধার হবে। 


১০ 


ভানুমতী আরও কিছু বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে বীরচন্ত্র বললেন, আর সময় নেই রে। সময় নেই। সবাই 
অপেক্ষা করছে। শোন, আজ ভোজ পর্ব সেরে আমি তোর কাছেই ফিরে আসব । সারা রাত থাকব তোর সঙ্গে অনেক কথা 
আছে। নতুন যে গান বেঁধেছি, তাও তোকেই প্রথম শোনাব। 

ভানুমতী এবার খানিকটা সরে গিয়ে গাঢ় চোখে তাকিয়ে বললেন, ঠিক ফিরে আসবেন আমার কাছে? 

বীরচন্ত্র বললেন, ঘরে ধুনো-গুগৃগুল দিয়ে রাখিস। আজ তোর শয্যায় এক সঙ্গে ঘুমোব । কথা দিলাম । 

ভানুমতী বললেন, তিন সত্যি করুন ! 

বীরচন্দ্র বললেন, হ্যা হ্যা, হ্যা ! 

মহারানীর মহল থেকে বেরিয়ে এসে, কালো ও সাদা পাথরের চৌধুপ্সি-করা লম্বা বারান্দা পেরিয়ে এসে বীরচন্ত্র আর 
একটি কক্ষে এলেন। এখন দু'জন ভূত্য তাকে জুতো পরাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা বিভিন্ন ধরনের জুতো পরাতে. 
লাগল, মহারাজা অপছন্দ করে মাথা নাড়তে লাগলেন। 

তিনি ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে পড়েছেন। আজকের দিনটি যেমন আনন্দের, তেমন সংকটেরও বটে। 
প্রজাবৃন্দের সামনে তিনি যুবরাজের নাম. ঘোষণা করবেন। ভানুমতী এতে আঘাত পাবেন অবশ্যই, তা ছাড়া বীরচন্দ্ 
জানেন, এই প্রাসাদের কিছু কিছু আত্মীয় পরিজন ও মন্ত্রণাদাতাদেরও এতে সমর্থন নেই। ভানুমতীর পক্ষে আছেন অনেকে । 
ভানুমতীর নিজস্ব ধনসম্পদ যথেষ্ট, বিশাল গড় ও আগরতলা পরগনা ভানুমতীর খাসতালুক, সেখানকার অনেক কর্মচারি 
তার বাধ্য । এরা সবাই মিলে যুবরাজের বিরুদ্ধে এখনই কোন ষড়যন্ত্র শুরু করবে না তো ! তবে একটা ব্যাপারে বীরচন্দ্রের 
লা তিনি যতদিন জীবিত আছেন, ভানুমতী কোনওক্রমেই তার বিরুদ্ধাচারণ করবেন না। এই বয়েসে আর 

প্রেম না থাকলেও দু'জনের মধ্যে স্নেহ-মমতা-বন্ধুত্বের সম্পর্ক খুবই সুদৃঢ় । 

অতি অল্প বয়সে এই প্রাসাদে রানী হয়ে এসেছেন ভানুমতী, তিনি যে যোগ্যতম মহাদেবী তাতেও কোনও সন্দেহ 
নেই, অন্দরমহলের সকলেই তাকে সমীহ করে। কিন্তু একটা ব্যাপারে ভানুমতী তার সপত্নী রাজেশ্বরীর কাজে হেরে 
গেছেন। বহুদিন পর্যন্ত ভানুমতীর কোনও পুত্রসন্তান হয়নি। এমনকি ধরেই নেওয়া হয়েছিল যে ভানুমতী বাঁজা। পুত্রার্থে 
ক্রিয়তে ভার্যা। যে স্ত্রী স্বামীর বংশে কোনও পুত্রসন্তান উপহার দিতে পারে না, সে তো অচল পয়সার মতন পরিত্যাজ্য । 
সাধারণ ঘরে ঘরেই এই নিয়ম, আর রাজ পরিবারে পুত্রহীনা রানী তো রক্ষিতার সমতুল্য ৷ মহারাজ বীরচন্ত্র নিতান্ত 
শ্নেহবশতই ভানুমতীকে বাতিল করে দেননি। 

শেষ পর্যন্ত ভানুমতী একটি পুত্রের জন্ম দিয়ে নারীত্বের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বটে, কিন্তু ততদিনে রাজেশ্বরীর 
তিনটি পুত্র জন্মে গেছে। তার ফলে উত্তরাধিকারের প্রশ্ন নিয়ে দেখা দিল বিপত্তি । যুবরাজ হবেন কে, পাটরানীর সন্তান, না 
রাজার জ্যেষ্ঠ সন্তান ? বড় কূট এই প্রশ্ন ! এই বংশে প্রাসাদ-ষড়যন্ত্র লেগেই আছে, সিংহাসনের অধিকার নিয়ে মারামারি- 
কাটাকাটি ও আদালতের মামলা হয়েছে অনেকবার । স্বয়ং বীরচন্ত্রকেও অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে। বীরচন্ত্ 
সিংহাসনে বসেছিলেন তার বড় ভাই ঈশানচন্ত্রের সহসা পর। তার ফলে ঈশানচন্ত্রের পুত্ররা এবং বীরচন্দ্রের অন্য 
ভাইরা নিজেদের দাবি উত্থাপন করে চক্রান্তে মেতে ওঠে । সুযোগ সন্ধানীরা বিভিন্ন পথ অবলম্বন করে উস্কানি দেয়। 
চট্টগ্রামের কমিশনার, বাংলা লেফটেনান্ট গভর্নরকে পর্যন্ত মধ্যস্থতা করতে হয়েছিল । সিংহাসন আকড়ে থেকে বীরচন্ত্র অন্য 
দাবিদারদের প্রতি নির্মম হতে বাধ্য হয়েছিলেন, পথের কাটা নির্মূল করতে তিনি দ্বিধা করেননি । 

আবার যাতে সেই রকম পারিবারিক বিদ্রোহ না ঘটে সেই জন্য বীরচন্ত্র আগেই মনঃস্থির করে রাজেশ্বরীর গর্ভজাত 
তার প্রথম সন্তান রাধাকিশোরকে তীর উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করেছেন। বীরচন্দ্র জানেন, ভানুমতীর প্রতি 
পক্ষপাতিত্ব দেখিয়ে তিনি ভানুমতীর সন্তান সমরেন্্রচন্্রকে যৌবরাজ্য দিলে শক্র-সংখ্যা বৃদ্ধি পাবে তো বটেই, আদালতের 
বিচারে ও চতুর্থ রাজকুমার সমরেন্্রচন্্রের দাবি টিকবে না। ইংরেজের আদালত জ্যেষ্ঠ সন্তানকেই মর্যাদা দেয় ।-তবু তো 
খানিকটা রীতিবিরোধী হয়ে তিনি সমরেন্দ্রচন্্কে বড় ঠাকুরের পদ দিতে চাইছেন, এ রাজ্যে যুবরাজের পরেই বড় ঠাকুরের 
প্রাধান্য ! ভানুমতী তাতেও খুশি নন, অথচ দ্বিতীয় পুত্র দেবেন্্রকেও বঞ্চিত করা হল ! 

অন্যান্য জুতোগুলি বাতিল করে বীরচন্দ্র সাদাসিধে এক জোড়া খড়ম পায়ে দিলেন। তারপর সেই কক্ষ থেকে নিষ্থা্ত 
হয়ে একবার চিন্তা করলেন, রাজেশ্বরীর সঙ্গে দেখা করে যাবেন কিনা। ভানুমতীর চর আছে সর্বত্র, ভানুমতী ঠিক জেনে 
যাবেন সে কথা । থাক তা হলে। 

বীরচন্ত্র সঙ্গে সঙ্গে এটাও ঠিক করলেন, আজ রাতে আর ভানুমতীর কাছে ফিরে আসা হবে না। ও কথা তিনি বলে 
ফেলেছেন ঝৌকের মাথায়। ভোজ পর্বের পর আজ গান বাজনার ব্যবস্থা আছে। বীণা বাদক নিসার হোসেন, রবাব বাদক 
কাসেম আলি খা, পাখোয়াজ বাদক পঞ্চানন মিত্রকে খবর দেওয়া আছে, তারা আসর সাজিয়ে বসবেন, গায়ক যদু ভট্ট 
মশাই তো রয়েছেনই। কত রাত হবে তার ঠিক নেই। ভানুমতীর কাছে গেলে শুধু অভিযোগের ঘ্যানঘ্যানানি আর 
প্যানপ্যানানি শুনতে হবে । তাতে মেজাজ নষ্ট হবে শুধু । নাঃ ফেরা হবে না ! ভানুমতীর কাছে তিন সত্যি করা হয়ে গেল? 
তাতেও কিছু আসে না। স্ত্রীলোকের কাছে প্রতিশ্রুতির কোনও দাম আছে নাকি ? ওরা তো মিথ্যে প্রতিশ্রুতি শুনতেই 
ভালবাসে । রণে ও রমণে মিথ্যেই বেশি শক্তিশালী । দুটো তিনটে দিন কেটে যাক, এর মধ্যে আর ভানুমতীর কাছ ঘেঁষা 
হবে না, তারপর ভানুমতীর নিভৃত সংসর্গে আরও কিছু মিথ্যে সোহাগ দিয়ে তাকে ভোলালেই চলবে । 

পারিষদরা অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মহারাজ বীরচন্দ্র আবার গুনগুন করে গান ধরলেন, কী 
হেরিলাম রাই কিশোরী মরি, মরি। চন্দ্রকলায় কী বা শোভা... 


১১ 


লন ॥২॥ 


মহারাজ বীরচন্দ্রের এক পাশে ইকো-বরদার, অন্য পাশে সুসজ্জিত ও সশস্ত্র কর্ণেল সুখদেব ঠাকুর । পেছনে ন'জন 
পারিষদ। বিভিন্ন উপলক্ষে এই পারিষদদের মুখ বদল হয়। এই পারিষদ নির্বাচনের ব্যাপারে মহারাজ একটি নীরব প্রথা 
অনুসরণ করেন সব সময় । রাজকর্মচারি, সভাসদ ও প্রাসাদ-বাসিন্দা আত্মীয়-স্বজনের মধ্যে অনেকেই যার যার স্বার্থে 
মহারাজের কাছাকাছি ঘুর ঘুর করতে চায়, চাটুকারিতায় মহারাজকে খুশি করতে পারলে জীবন-সার্থক বোধ. করে। কিন্তু 
মহারাজ তার মর্জিমতন এক এক সময় এক একটি দল বেছে নেন, যারা কাছাকাছি সমবেত হয় মহারাজ তাদের প্রত্যেকের 
মুখের দিকে একবার দৃষ্টি ন্যস্ত করেন, এক একজনের সঙ্গে চোখাচোখি হবার পর তার ভুরু কুঁচকে যায়, তখন সেই ব্যক্তি 
পায়ে পায়ে পিছু হটে আড়ালে চলে যেতে বাধ্য । মহারাজ কখন যে কেন কাকে অপছন্দ করেন, তা বোঝা অতি দুর । 
একদিন যার প্রতি ভ্রকুটি করে দূরে পাঠিয়ে দেন, পরদিনই হয়তো সাহে তাকে কাছে ডেকে নিয়ে বিশ্রস্তালাপ শুরু করে 
দেন। রাজা-রাজড়াদের ব্যবহারের ব্যাখ্যা কেউ দাবি করে না। 

কর্ণেল সুখদেব ঠাকুর মহারাজের পরামর্শদাতা এবং প্রধান দেহরক্ষী, তিনি এবং একান্ত সচিব রাধারমণ ঘোষ তার 
নিত্য সঙ্গী; গৃহশিক্ষক ণ কিন্তু কখনও স্বেচ্ছায় রাজ সন্নিধানে আসার চেষ্টা করেন না। মহারাজ নিজেই কৌতুকের 
সঙ্গে লক্ষ করেছেন যে, ওই মানুষটিকে না ডাকলে কখনও দেখা পাওয়া যায় না। ছবি তোলার ব্যাপারে মহারাজ প্রায়ই 
ওর কাছ থেকে সাহায্য নেন। আগে বীরচন্দ্র দাগেরোটাইপ ছবি তুলতেন, সেই সঙ্গে কলোডিয়ান ওয়েট প্লেট 
ফটোগ্রাফিরও চর্চা করেছেন। সিলভার নাইট্রেট-এ ডোবানো কাচের প্রেট সঙ্গে সঙ্গে ক্যামেরায় ভরে ছবি তোলার ঝঞ্চাট 
অনেক । শশিভৃষণই তাকে ড্রাই প্লেটের সন্ধান দিয়েছেন। কিন্তু শশিতৃষণ মহারাজের কাছ থেকে কখনও অতিরিক্ত 
পারিতোষিক নিতে চান না। মনে হয় শশিভৃষণের অর্থাভাব নেই, হয়তো তার যথেষ্ট পৈতৃক সম্পত্তি আছে, তা হলে কেন 
তিনি কলকাতার চাকচিক্যময় পরিবেশ ছেড়ে এই জঙ্গলের দেশে শিক্ষকতার কাজ নিয়ে এসেছেন, কে জানে ! 
তারপর প্রাসাদ থেকে বার হবার ঠিক আগে সিংহদ্বারের আড়ালে দাড়িয়ে একান্ত সচিবকে জিজ্ঞেস করলেন, ঘোষমশাই, 
প্রতি বৎসর এই উৎসবের দিনে আমি প্রজাদের পক্ষে মঙ্গলময় কোনও সুবিধার কথা-ঘোষণা করি। এ বৎসর কী ঘোষণা 
করব ঠিক করেছ? 

রা ভি রা বা ন রখ গর ন কেরাত 
যায় না যে, এ রাজ্যে তিনি এক অতি গুরুত্বপূর্ণ পদাধিকারী । তার নাকটি তীক্ষু নয় কিন্তু কণ্ঠস্বর আনুনাসিক। তিনি 
বললেন, হ্যা, মহারাজ । একটি ঘোষণার কথা আমি আগেই চিন্তা করে রেখেছি। সেই ঘোষণায় আপনি শুধু ত্রিপুরা 
,রাজ্যেরই গৌরব বর্ধন করবেন না, সারা ভারতেও আপনার সুনাম ছড়িয়ে পড়বে । 

মহারাজ উৎসুকভাবে রাধারমণের দিকে তাকিয়ে রইলেন । 

রাধারমণ বললেন, এই বিষয়টি নিয়ে আমি কর্নেল ঠাকুরের সঙ্গেও আলোচনা করেছি। তিনিও আমার সঙ্গে একমত ৷ 


বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, ঘোষণাটি কী? ণ 

রাধারমণ বললেন, আপনি এখানেই সকলকে জানিয়ে দিন, আজ থেকে এ রাজ্যে সতীদাহ প্রথা রদ করা হল। এই 
বর্বর প্রথা হিন্দু সাজের কলঙ্ক। 

বীরচন্দ্র আনত নয়নে চুপ করে রইলেন। 

কর্নেল সুখদেব ঠাকুর বললেন, আপনি ক্রীতদাস প্রথা রদ করে দিয়ে অশেষ গৌরবের অধিকারী হয়েছেন। 
পা তান মুক্তি পেয়েছে। প্রজারা আপনার নামে ধন্য ধন্য করেছে। 

রাধারমণ বললেন, ভূমি সংস্কারের জন্য আপনি যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন... 

তাকে থামিয়ে দিয়ে বীরচন্দ্র বললেন, না, এ ঘোষণা করা যাবে না। এ প্রথা রদ করার সময় এখনও আসেনি । এই 
প্রথা অতি প্রাচীন ও ধর্মীয় । এ রাজ্যে সতীদের কেউ জোর করে না, তারা স্বেচ্ছায় স্বামীর সঙ্গে সহমরণে স্বর্গে যায়। 
আমার প্রজাদের এই ধর্মীয় বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না। 

রাধারমণ বললেন, মহারাজ, ইংরেজ আসার পর বড়লাট উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বে-আইনি বলে ডিক্রি 
জারি করেছেন, সেও অনেক দিন হয়ে গেল । সারা ভারত তা মানে। ত্রিপুরা কি পিছিয়ে থাকবে ? 
ভিতর ররর রি হেত বজ রিনা সুমনা 

র্‌ | 

রাধারমণ বললেন, মহারাজ, সতীদাহ প্রথাকে ধর্ম পালন বলা চলে না । এ হল ধর্মের ব্যাভিচার ৷ আপনি নিশ্চয় রাজা 
রামমোহনের নাম শুনেছেন? 

বীরচন্দর এক হাত তুলে বললেন, ওসব তর্কের কথা এখন থাক । যুগ যুগ ধরে চলে আসছে যে প্রথা, তা এক কথায় 
রদ করা যায় না। অনেক চিন্তাভাবনা করতে হবে প্রজাদের মনোভাব জানতে হবে । ঘোষমশাই, আমার বাবার আমলে 
উৎসবের দিনের এই বিশেষ ঘোষণার ব্যাপারটা নিয়ে আগে থেকে অনেক আলাপ-আলোচনা করতে হতো, সুললিত ভাষায় 


১২ 


সেটি লেখা হতো, তারপর আমার বাবা তা পাঠ করতেন । আর আমি, প্রজাদের সম্মুখে যাবার ঠিক আগের মুহূর্তে এই 
থামের আড়ালে দীড়িয়ে একটা কিছু ঠিক করে নিতে চাইছি। এভাবে কাজ চলে ? আমি অন্যান্য বিষয়ে ব্যাপৃত থাকি, 
তোমরা আগের থেকে কিছু ঠিক করে রাখতে পারোনি ? 

রাধারমণ বললেন, একটা বিরাট ঘোষণার কথা তো ঠিক হয়েই আছে। আমি নিজে তার বয়ান প্রস্তুত করেছি, 
লিপিকরকে দিয়ে রোবকারি করা হয়েছে। কুমার রাধাকিশোর আপনার উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি পাবেন আজ। 

মহারাজ বীরচন্দ্রের মুখখানি এতক্ষণ ব্যক্তিত্ব ও গাল্তীর্যে টসটস করছিল, এবার সেই মুখে যেন এসে পড়ল শিশুর 
চাঞ্চল্য। তিনি হাতের ইঙ্গিতে পেছনের পারিষদদের, এমনকি ইকো-বরদারকেও দূরে সরে যেতে বললেন। তারপর 
খানিকটা ভয়ার্ত ফিসফিস স্বরে বললেন, ওই ঘোষণাটি আমি এ বছর স্থগিত রাখতে চাই । সামনের বারে দেখা যাবে। 

রাধারমণ এমন কথা শুনে খুবই বিস্মিত হলেন নিশ্চয়ই, কিন্তু তার মুখে কোনও রেখা ফুটল না। কর্নেল সুখদেব 
ঠাকুরের সারা মুখখানি চমকিত। 

রাধারমণ ধীর কণ্ঠে বললেন, তার ফল ভালো হবে না। 

বীরচন্দ্র নিজের কর্মচারির কাছে খানিকটা অনুনয় করে বললেন, কেন, এক বছর দেরি হলে কী এমন ক্ষতি হবে? 
আমার স্বাস্থ্য ভালো আছে, আমি হঠাৎ করে মরেও যাচ্ছি না। 

রাধারমণ বললেন, মহারাজ, আপনি শতায়ু হন, আমরা সকলেই তাই চাই। কিন্তু কুমার রাধাকিশোরের কত বয়েস 
হল তা আপনি খেয়াল করেছেন কী ? তিনি যুবক হয়েছেন অনেক দিন আগে । কুমার ধীর স্থির দায়িত্বশীল । আপনি গান 

|| কত 

দাও না কিছু কিছু দায়িত্ব । খাজনা আদায়ের ভার দাও । ইস্কুল খোলার ভার দাও। 

__ তার আগে পদাধিকার দেওয়াটা বিশেষ জরুরি । মহারাজ, আপনি কি যুবরাজ পদ দেবার ব্যাপারে আপনার মন 
বদল করেছেন? 

না, না,.তেমন কথা তো বলিনি। কুমারের যোগ্যতা সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই ৷ শুধু বলছি, ঘোষণাটা 
বিলম্বিত হোক। 

_ তাতে শুধু কুমার নন, আরও অনেকে নিরাশ হবেন। সবাই ধরেই নিয়েছে যে, আজই কুমারের যৌবরাজ্যের 


__সবাইকে জানিয়ে দিয়েছ বুঝি ? | 

_ মাত্র তিনজন ব্যক্তি ছাড়া আর কোনও কাকপক্ষীকেও আমি জানাইনি । তবু লোকে জেনে যায়। গত দু'বছর আপনি 
এই উৎসবের দিনে এখানে উপস্থিত থাকতে পারেননি, কার্শিয়াঙ ছিলেন । এবার _ 

_ গত বার কার্শিয়াঙ গিয়েছিলাম । তার আগেরবার ঢাকা শহরে যেতে হয়েছিল জরুরি কাজে । 

__এবারে বড় আকারে উৎসব হচ্ছে, আপনি স্বয়ং প্রজাদের মাঝখানে গিয়ে দীড়াবেন। সকলেরই ধারণা, কুমার 
রাধাকিশোরকে আপনি এবারেই তার প্রাপ্য সম্মান দেবেন । কুমার রাধাকিশোর আপনার বংশের আরও মুখোজ্জ্বল করবেন, 
তাতে কোনও সন্দেহ নেই। 

_-এ বছর যদি ঘোষণা স্থগিত রাখি, তা হলে কুমার কি আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে নাকি? 

_ স্বয়ং কুমার তা করবেন না। কুমার অতিশয় নম্র, আপনাকে ভক্তিশ্রদ্ধা করেন। কিন্তু কুমারের অনুরাগীরা হঠাৎ 
ফুঁসে উঠলে আশ্চর্যের কিছু নেই । কুমার ইতিমধ্যেই খুব জনপ্রিয় ।. 

_হু, ঘোষমশাই, তুমি তো জান যে, মহাদেবী ভানুমতীরও যথেষ্ট লোকবল আছে! তার বাপের বাড়ির 
লোকজনরা যথেষ্ট শক্তি ধরে । মহাদেবী তার সন্তানের জন্য সিংহাসনের দাবি ছাড়েননি । সমরেন্দ্রর সাঙ্গোপা্গরা যদি 
মণিপুরিদের উষ্কানি দেয়, তা হলে হঠাৎ আগুন জ্বলে উঠতে পারে। 

রাধারমণ কর্নেল সুখদেব ঠাকুরের দিকে চেয়ে বললেন, এবার আপনি বলুন, কর্নেল । 

কর্নেল ঠাকুর গলা খীকারি দিয়ে বললেন, মহারাজ, এই ব্যাপার নিয়ে আমরাও চিন্তা করেছি, খবরাখবর নিয়েছি। 
কুমার সমরেন্দ্রর পক্ষের লোকদের মধ্যে গুপ্তচর লাগানো হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, কুমার সমরেন্দ্র কিংবা তার 
পক্ষের লোকরা সে রকমভাবে তৈরি নয়৷ তাদের মধ্যে ক্ষোভ আছে বটে । বড় রানীর ছেলেই সিংহাসনের ন্যায্য অধিকারী, 
এ রকম কথা তীরা প্রচার করছেন, কিন্তু বিদ্রোহ ঘটাবার মতন সমর্থক তাদের নেই। 

রাধারমণ বললেন, কুমার রাধাকিশোরকে যুবরাজ হিসেবে ঘোষণা করে তীর হাতে পুলিশ বাহিনী দিলে কেউ আর 
তীর বিরুদ্ধতা করতে সাহস পাবে না। 

কর্নেল সুখদেব ঠাকুর বললেন, কুমার সমরেন্দ্রর উচ্চাভিলাষ অঙ্কুরেই বিনাশ করা দরকার । নইলে গোলযোগ শুরু 
হবে, মামলা-মোকদ্মমায় জেরবার হতে হবে, তাতে এ রাজ্যেরই ক্ষতি। 

মহারাজ হঠাৎ চোখ পাকিয়ে বিকট মুখভঙ্গি করে দেহরক্ষীকে বললেন, তুই রাধাকিশোরের কাছ থেকে অনেক টাকা 
খেয়েছিস, তাই না ? আমার কাছ তার হয়ে দালালি করছিস ! আমি বেঁচে আছি, এর মধ্যেই কালনেমির লঙ্কা ভাগ শুরু 
হয়ে গেছে। যত্তোসব হারামজাদের পাল। 

মহারাজ এবার সচিন্বর দিকে চাইলেন । রাধারমণ সোজাসুজি তাকিয়ে আছেন, এখনও তীর মুখ ভাবলেশহীন। তার 
এরকম ঠাণ্ডা স্বভাবের জন্য মহারাজ তার ওপর কখনও উন্মা প্রকাশ করতে পারেন না। 

এবার তিনি সিংহদ্বারের দিকে পা বাড়ালেন । তার অন্তরের এক ধরনের অসহায়তা ও তজ্জনিত ক্রোধ টগবগ করছিল 
কিন্তু বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে হঠাৎই আবার তার মেজাজ প্রশান্ত হল। নির্মল আকাশে ফুটে আছে দশমীর 
চাদ। তার থেকে যেন ফুলের রেণুর মতন ঝরে পড়ছে জ্যোৎস্না । মহারাজের মনে হল, ওই চাদ যেন জীবন্ত । পুরাণ 


১৩ 


নেই, মহারাজ স্থির হয়ে দাড়িয়ে রইলেন, তিনি যেন কিছুই শুনতে পাচ্ছেন না। আর একবার ওপরের দিকে তাকিয়ে তার 
মনে হল, সহাস্য চাদ যেন আকাশ ছেড়ে নেমে এসেছে অনেকখানি নীচে, একটু একটু দুলছে। 

এত মানুষের কোলাহল অগ্রাহ্য করে মহারাজ তার সচিবের দিকে ফিরে বললেন, ঘোষমশাই, বলো তো এই পদটি 
কার রচনা? “ওহে বিনোদ রায় ধীরে যাও হে”... 

যখন তখন যে মহারাজের এরকম ভাবান্তর হয় তা রাধারমণ বেশ ভালোই জানেন । ক্ষণমাত্র চিন্তা করে তিনি উত্তর 
দিলেন, মনে হয় যেন ভারতচন্দ্র। 

মহারাজ বললেন, পরের পদটি মনে আছে ? বলো-_ 

রাধারমণ বললেন, “অধরে মধুর হাসি বাশিটি বাজাও হে...” 

রাধারমণ বললেন, “নব জলধর তনু শিখিপুচ্ছ শক্রধনু পীতধড়া বিজুলিতে ময়ূরে নাচাও হে..." 

মহারাজ সন্তুষ্ট না হয়ে আরও কৌতূহলী হয়ে বললেন, আরও বলো । 

রাধারমণ বললেন, সব মনে নেই । দেখি চেষ্টা করে, “নয়ন চকোর মোর দেখিয়া হয়েছে ভোর মুখ সুধাকর-হাসি- 
সুধায় বাচাও হে...” 

মহারাজ উজ্জ্বল মুখে বললেন, আযাই। মুখ সুধাকর ! সুধাকর। দেখ দেখ, আকাশ পানে একবার চেয়ে দেখ। 
শিখিপুচ্ছ তো ময়ূরের পাখা, তাই না? চকোর মানে কী গো? 

রাধারমণ বললেন, আজ্ঞে, চকোর হচ্ছে একরকম পাখি, রাত্তিরে ওড়ে । 

জয়ধ্বনি শেষ হবার পর বিভিন্ন উপজাতীয় নেতারা নিয়ে আসছে উপহার ও উপটৌকন। জন্তু-জানোয়ারগুলিকে 
রাজকর্মচারিরা সরিয়ে রাখছে এক পাশে হাতির বাচ্চা এসেছে এগারোটা, আঠেরোটি হরিণ, দুটি চিতা বাঘের ছানা ও 
অনেক ময়ূর । শীত শুরু হলেই হাতি বিক্রি হবে কুমিল্লার হাটে। বাঘের বাচ্চা পাঠাতে হবে কলকাতায়, এদিকে বাঘ 
কেনার খরিদ্দার নেই। 

অন্যান্য দ্রব্যগুলি রাখা হচ্ছে মহারাজের পায়ের কাছে। তিনি বিভিন্ন দলপতির সঙ্গে সৌজন্য বিনিময় করছেন 
দু'একটা কথা বলে, কিন্তু বোঝা যায় তার যেন ঠিক মন নেই। উপটোকনগুলির দিকে তিনি চেয়েও দেখছেন না। মহারাজ 
এমনিতে বেশ লোভী ও ভোগী, কিন্তু কখনও কখনও হঠাৎ উদাসীন হয়ে যান। রঃ 

এক একজন দলপতি নেমে যাচ্ছে আর একজন উঠছে, এরই এক ফাঁকে মহারাজ রাধারমণকে জিজ্ঞেস করলেন, 
চাতক আর চকোর কি একই পাখি? 

রাধারমণ বললেন, না, মহারাজ । চাতক পান করে বৃষ্টির জল । আর চকোর শুধু জ্যোৎস্না পান করেই তৃপ্তি পায়। 

মহারাজ বললেন, শুধু জ্যোৎস্না পান করে ? বা-বা-বা-বা । আমার রাজ্যে এ পাখি. আছে ? একবার দেখাতে পারবে? 

রাধারমণ বললেন, আমি নিজেও কখনও দেখিনি । এখানে ও পাখি পাওয়া যাবে না। 

মহারাজ বললেন, কেন পাওয়া যাবে না? আমার রাজ্যে নেই ? খোজ নিয়েছ কখনও ? শুধু মানুষের খৌজ নিলেই 
হবে ? ত্রিপুরায় কত রকম পাখি আছে তার একটা তালিকা বানাও। আমি কাল-পরশুর মধ্যেই চাই। চকোরও নিশ্চয়ই 
পাওয়া যাবে। 

মহারাজ বললেন, চোপ ! তোর কোনও কথা শুনতে চাই না। 

রাধারমণ বললেন, মহারাজ উপহার পর্ব শেষ হয়েছে। এবার হলে-_ 

মহারাজ সুখদেব ঠাকুরকে বললেন, কী বলবি বলছিলি বল। জলদি বলে ফেল ! 

সুখদেব ঠাকুর বললেন, আমি যত দূর জানি, চকোর নামে কোনও পাখি বাস্তবে নেই । আছে শুধু কবি কল্পনায় । 

মহারাজ দীতে দাত চেপে বললেন, গাধা. কবিরা চোখে না দেখলে কল্পনা করে কী ভাবে? গ্যাজায় দম দিয়ে কল্পনা 
করে? নিশ্চয়ই এই পাখি কোথাও না কোথাও আছে। | 

সুখদেবের প্রতি মহারাজের রাগ আরও বেড়ে যাবে এই আশঙ্কা করে রাধারমণ তাড়াতাড়ি বললেন, আপনি ঠিক 
বলেছেন, মহারাজ । উনি জানেন না । নিশ্চয়ই চকোর পাখি কোথাও না কোথাও আছে । বৃন্দাবনে নিশ্চয়ই দেখা পাওয়া 
যায়। 

মহারাজ বললেন, তরে ? বৃন্দাবনে লোক পাঠিয়ে এক জোড়া ওই পাখি আনাবার ব্যবস্থা করো। আমার ত্রিপুরায় 
জ্যোৎস্নার অভাব নেই, এখানে ভালোই খেয়ে পরে বাচবে। ঘোষমশাই, ভারতচন্দ্রের কাব্যগুলির কোনও কেতাব আছে 
তোমার কাছে? 

রাধারমণ বললেন, আমার কাছে নেই। বাল্যকালে পড়েছি। কলকাতার দোকানে অবশ্যই পাওয়া যায়। বিদ্যাসাগর 
মশাইয়ের দোকানে । 

মহারাজ বললেন, সবই তোমার কলকেতায় । কেন, আগরতলায় ভালো বইয়ের দোকান খুলতে পার না ? কালই 
দোকান খোলার ব্যবস্থা করো । আর আমাকে খানকতক পদাবলি কাব্য আনিয়ে দিও । 

রাধারমণ বললেন, অবশ্যই দেব, মহারাজ.। এবার তা হলে ঘোষণাপত্রটি । 


১৪ 


মহারাজ বললেন, আহা, বললাম তো, ওটা আগামী বৎসরের জন্য মুলতুবি রাখো । 

রাধারমণ বললেন, সবাই অপেক্ষা করছে, মহারাজ । পলিটিক্যাল এজেন্ট মহোদয়ও এরকম ইচ্ছা প্রকাশ করেছেন। 
যুবরাজির নিষ্পত্তি না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে। 

মহারাজ কর্নেল সুখদেব ঠাকুরকে বললেন, তুই হা করে দাড়িয়ে আছিস কেন ? তোকে আমার দরকার নেই, দূর হয়ে 
যা এখান থেকে । সাতদিন আমার সামনে আসবি না। গাধাস্য গাধা। বৃন্দাবনে চকোর পক্ষী পাওয়া যায়, তাও জানে না। 

সুখদেব ঠাকুর যুক্ত হাতে প্রণাম করে বললেন, যথা আজ্ঞা মহারাজ । 
ঠাকুর মঞ্চ থেকে নেমে যাবার পর রাধারমণ রৌপ্যদণ্ডে মোড়া ঘোষণা পত্রটি মহারাজের দিকে এগিয়ে 

দিয়ে বললেন, আপনি এটা পাঠ করুন, মহারাজ । 

মহারাজ দেখলেন, যাত্রাপালা দেখার উদগ্রীব ভঙ্গিতে সমস্ত প্রজাবৃন্দ তাকিয়ে আছে এই মঞ্চের দিকে । সবাই 
নিঃশব্দ । অদূরেই রয়েছে কুমার রাধাকিশোর ও তীর দুই ভাই, রাজধানীর ক্ষমতাশালী ঠাকুর সম্প্রদায়ের বেশ কিছু মানুষ 
রয়েছে রাধাকিশোরের কাছাকাছি, অর্থাৎ ওরা ওই কুমারের সমর্থক । কিশোর সমরেন্দ্রও দাড়িয়ে রয়েছে অন্য দিকে, তাকে 
ঘিরে রয়েছে মণিপুরিরা । পাহাড় জঙ্গল থেকে এসেছে যে-সমস্ত মানুষ, তারা কে কার সমর্থক কে জানে ! 

শীতকালের জলাশয়ে স্নান করতে নামার আগে বালকের যেমন অনিচ্ছা থাকে, সেই ভঙ্গিতে মহারাজ বললেন, ঠিক 
আছে ঘোষমশাই, তুমিই পড়ে শুনিয়ে দাও। 

রাধারমণ বললেন, সে কি মহারাজ ! এমন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রজারা আপনার স্বকণ্ঠে শুনতে চায়। 

মহারাজ বললেন, ওই একই কথা । তুমি শোনালেও যা, আমি শোনালেও তা। 

রাধারমণ তবু বললেন, আমার পাঠ করাটা ভালো দেখায় না। মন্ত্রীমশাই অসুস্থ বলে আসতে পারেননি, তা হলে 
অন্তত দেওয়ান মশাইকে ডাকা হোক। 

মহারাজ এবার দৃঢ় স্বরে বললেন, তুমি পড়তে চাও তো পড়ো, না হলে দরকার নেই। আমার ক্ষুধা লেগেছে, আমি 
এবার খেতে যাব । 

অগত্যা রাধারমণই পাঠ শুরু করলেন । “চন্দ্রবংশীয় ত্রিপুরেশ্বর শ্রী শ্রী শ্রী শ্রী শ্রী বীরচন্ত্র মাণিক্য বাহাদুর মহারাজের 
আদেশক্রমে..." 


না। রাধাকিশোরকে ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্বাচন করা কি ঠিক হল, বয়ঃজ্যেষ্ঠ হলেই যে সিংহাসনের উপযুক্ত হবে তার 
কি মানে আছে ? তিনি নিজেই কি তার দুই দাদা চক্রধ্বজ আর নীলকান্তকে বঞ্চিত করে এ রাজ্যের শাসন ভার নেননি ? 
ভানুমতীকে এখন তিনি কী সান্তনা দেবেন ? ভানুমতীকে বিদ্িষ্ট করে এ রাজ্যে শান্তি রক্ষা করাও কি সম্ভব ? 

পাশার দান পড়ে গেছে, আর কোনও উপায় নেই। ঘোষণা শেষ হওয়া মাত্রই তুমুল হর্ষধ্বনিতে বাতাস কেঁপে উঠল । 

মহারাজের ভ্রদ্ধয় কুঞ্চিত, তিনি এখনও আপত্তিসূচক মাথা নাড়ছেন। এর মধ্যেই তার খেয়াল হল যে প্রজারা তার 
বিরূপ মুখভঙ্গি বুঝে ফেলতে পারে, তাই তিনি ইকো-বরদারকে কাছে ডেকে গড়াগড়ার নল ঠোটে লাগিয়ে ধূমপান করতে 
লাগলেন । এত জয়ধ্বনি শুনতেও তাঁর ভালো লাগছে না। হঠাৎ তার শীতবোধ হল, যেন কেউ কোথাও নেই, আদিম 
পৃথিবীতে তিনি একা দাড়িয়ে আছেন, শব্দতরঙ্গ বাতাসের তরঙ্গে রূপান্তরিত হয়ে তার শরীরে ধাক্কা দিচ্ছে। 

মুখ থেকে নল সরিয়ে তিনি অসহায়ভাবে বললেন, ঘোষমশাই, ক্ষুধায় যে আমার পেট জ্বলে যাচ্ছে। আর কতক্ষণ? 

এবার আহারে বসার পালা । রাধারমণ সকলকে পথ ছেড়ে দাঁড়াবার জন্য ইঙ্গিত করলেন, মঞ্চ থেকে সদলবলে নেমে 
এলেন মহারাজ । এক জায়গায় গোল করে অনেকগুলি আসন পাতা হয়েছে, মাঝখানে জুলছে গোটা চারেক মশাল । সমস্ত 
উপজাতীয় নেতারা এখানে মহারাজের সঙ্গে বসবেন। পট্টবসনে সজ্জিত হলেও মহারাজের কোমরে ঝুলছে তার বংশের 
বিখ্যাত তলোয়ার, সেটার কথা মনে ছিল না, বসতে গিয়ে সেই তলোয়ারের হাতলের খোঁচা লাগল তার কোমরে, যন্ত্রণায় 
কঁকিয়ে উঠতে গিয়েও কোনও রকমে সামলে নিলেন তিনি। 

একজন পরিচারক এসে মহারাজের সামনে একটি বৃহৎ রুপোর থালা পেতে দিতেই মহারাজ রক্তচক্ষে বললেন, এটা 
আবার কী ? সরিয়ে নিয়ে যা। 

এই প্রত্যাখ্যানও অনুষ্ঠানের অঙ্গ । প্রতিবারেই মহারাজকে প্রথমে রুপোর থালা দেওয়া হয়, মহারাজ সরিয়ে নিতে 
যেতে বলেন। এই ক্ষুদ্র দৃশ্যটি আসলে অভিনয় । প্রজারা দেখতে পায় যে, প্রতিদিন রুপোর থালায় অন্নগ্রহণে অভ্যস্ত 
মহারাজ আজ সকলের সঙ্গে সমান হয়ে কলাপাতায় খিচুড়ি খাবেন। মেজাজ খিঁচড়ে আছে বলে মহারাজ এই অভিনয়ে 
একটু বাড়াবাড়ি করে ফেললেন, মুখে বারণ করার পরেও তিনি বা হাতে সজোরে ধাক্কা দিলেন পরিচারকটিকে, সে উল্টে 
পড়ে গেল। ঃ 

সমস্ত দলপতিদের খাদ্য পরিবেশন করা হয়ে গেলে মহারাজ প্রথম গ্রাস মুখে তুললেন । অন্যান্য বছর তিনি 
দলপতিদের সঙ্গে গল্পগুজব করেন, আজ তর সেদিকে মন নেই। দু'তিন গ্রাস খেয়ে তিনি থেমে গেলেন। খানিক আগেই 
তিনি প্রবল ক্ষুধা বোধ করছিলেন, এখন অনুভব করলেন যে, আসলে তার আহারে রুচি নেই। খিচুড়ি তিনি বেশ পছন্দই 


যাচ্ছিলেন, সচরাচর তিনি সৌজন্যের ধার ধারেন না, কিন্তু আজ একটা বিশেষ দিন। তিনি খাওয়া বন্ধ করতেই অন্য সবাই 
হাত গুটিয়ে নিয়েছে। এবার মহারাজ কাষ্ঠহাসি দিয়ে বললেন, খাও হে, তোমরা সবাই পেট পুরে খাও। তোফা রান্না 
হয়েছে। 


১৮ 


‘হঁকো-বরদাকে ডেকে তিনি সেই অবস্থাতেই ধূমপান করতে লাগলেন আবার । পাচ মিনিটের বেশি মহারাজ ধূমপান 
ছাড়া থাকতে পারেন না তা সবাই জানে, সুতরাং এটা কারুর অস্বাভাবিক মনে হল না। | 

আহারপর্ব শেষ হতেই মহারাজ প্রাসাদের দিকে ফিরতে শুরু করলেন। আবার থমকে দাড়িয়ে পড়লেন কিছুদূর 
গিয়েই । সাজ্ঘাতিক ভুল হয়ে যাচ্ছিল । প্রাসাদে এখন তিনি কোন রানীর কক্ষে যাবেন ? মহারানী ভানুমতীর কাছে যাওয়ার 
প্রশ্নই ওঠে না । এ রাতে অন্য রানীর শয্যায় গিয়ে ভানুমতীর দুঃখ আরও বাড়িয়ে দিতেও চান না তিনি। 

রাধারমণের দিকে ফিরে বললেন, আমি বাগানঘরে যাব। কাসেম আলি, ভোলা চক্কোত্তি, যদু ভট্ট, নিশার হোসেনদের 
ডেকে পাঠাও, সারা রাত গান-বাজনা হবে, আর কেউ যেন সেখানে আমাকে বিরক্ত না করে। 


০ 


৪৯৮ - 
ই নত 


শশিভৃষণের পাঠশালটি বড় বিচিত্র। মাস্টার ঠিক আছে, কিন্তু ছাত্রদের কোনও ঠিক ঠিকানা নেই প্রতিদিন দোকান 
খোলার মতন তিনি একটি টেবিলে বইপত্র, দোয়াত-কলম সাজিয়ে বসে থাকেন সকালবেলা, প্রায় দিনই কোনও ছাত্র 
আসে না। তিনি রাজকুমারদের শিক্ষক, শুধুমাত্র রাজকুমারগণ ছাড়া অন্য কারুর এ পাঠশালায় প্রবেশ নিষেধ। কিন্তু 
রাজকুমারদের পড়াশুনোর কোনও গরজ নেই, কেউ তাদের তাড়না করে পাঠায়ও না। 

কমলদিঘির ধারে একটি ছোট কিন্তু সুন্দর বাড়ি দেওয়া হয়েছে শশিভৃষণকে। তিনি অকৃতদার, দোতলায় একা 
থাকেন। নীচের তলায় একটি হলঘর, সেখানে টেবিলের চার পাশে গোটা দশেক কৌচ রয়েছে, তা শূন্যই পড়ে থাকে, 
যদিও রাজপরিবারের কুমারদের সংখ্যা উনিশ । এই সব কুমারদের বয়েসের তারতম্যও বিস্তর। জ্যেষ্ঠ রাজকুমার 
রাধাকিশোর, সদ্য যিনি যুবরাজ হিসেবে ঘোষিত হয়েছেন, তিনি শশিভৃষণের চেয়ে খুব বেশি ছোট নন। 

ছাত্র আসে না, তবু প্রতিদিন শশিভৃষণকে নিয়ম করে সকাল দশটা থেকে পাঠশালায় বসতে হয়। তার কারণ, এক 
একদিন মাস্টারমশাইকে অবাক করে দিয়ে স্বয়ং মহারাজ বীরচন্দ্র এসে উপস্থিত হন । মহারাজ যে অতর্কিতে তার সন্তানদের 
শিক্ষার উন্নতি বিষয়ে খোজ নিতে আসেন, তা নয়, তিনি নিজেই আসেন ছাত্র হয়ে । কোনও ইংরিজি শব্দের অর্থ জানতে 
চান অথবা ওৎসুক্য প্রকাশ করেন কোনও বাংলা গ্রন্থকার সম্পর্কে। মহারাজ বীরচন্দ্রের তেমন প্রথাগত শিক্ষা নেই, কিন্তু 
অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন । দু'চারটি ভাঙা ভাঙা ইংরিজি বাক্য বেশ চালিয়ে দিতে. পারেন, বাংলা বইও বেশ কিছু 
পড়া আছে। 

রাজকুমারদের গৃহশিক্ষকের বেতন তো ভদ্রগোছের বটেই, পদমর্যাদাও গুরুত্বপূর্ণ । স্বয়ং মহারাজ ছাড়া তিনি আর 
কারুর অধীনে নন। যে রাধারমণ ঘোষমশাই এখন মহারাজের একান্ত সচিব, ধার পরামর্শ ছাড়া মহারাজ এক পাও চলেন 
না, সেই তিনিও রাজপরিবারের শিক্ষক হিসেবেই প্রথম এসেছিলেন । এখন তীর স্থান মন্ত্রীরও ওপরে । রাধারমণের 
রাজনৈতিক জ্ঞান তীক্ষ, আবার তিনি বৈষ্ণব সাহিত্যেও সুপণ্ডিত । তীর প্রভাবেই মহারাজ বৈষ্ণব পদাবলিতে আসক্ত 
হয়েছেন। এখন তিনি স্বয়ং কবিতা ও গীত রচনা করেন, যদিও তার বাংলা বানানের বাপ-মা নেই। শশিভৃষণ সেই সব 
বানান শুদ্ধ করে দেন অনেক সময় । 

শশিভৃষণের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, শিক্ষকতা ছেড়ে তিনি রাজকার্ষে মাথা গলাতে চান না। ছাত্র নেই অথচ 

হিসেবে মাসে মাসে বেতন নিয়ে যাচ্ছেন, এ জন্য তার বিবেকদংশন হয়। এ বিষয়ে তিনি মহারাজের কাছে 
অনুযোগ করেছিলেন, পদত্যাগ করে ফিরে যেতেও চেয়েছিলেন, মহারাজ সেসব কথা হেসে উড়িয়ে দেন। 

মহারাজ বলেন, ছাত্র নেই বলে তুমি ব্যস্ত হচ্ছ কেন, মাস্টার ! আমিই তো তোমার একজন ছাত্র । আমাকে পড়াবে। 
রাজকুমারগুলো অকম্মার টেকি। ওগুলোকে কি গলায় দড়ি বেঁধে টেনে আনা যায় ! তুমি বরং পর্বত হও, মাস্টার, পর্বত 
হও। 

এ কথার ঠিক অর্থ বুঝতে না পেরে শশিতৃষণ নীরবে তাকিয়ে থাকেন। মহারাজ উচ্চহাস্য করে বলেন, বুঝলে না 
কথাটা? মহম্মদ যদি পর্বতের কাছে না যান, তা হলে পর্বতই আসবে মহম্মদের কাছে। তাই না ? ছোড়াগুলো এদিক ওদিক 
ঘুরে বেড়ায়, তুমি এখানে বসে না থেকে ওদের এক একটাকে ধরবে, তারপর গল্প-গুজব করার ছলে তাদের একটু আধটু 
সট্‌্কে শেখাবে, কোনও শুদ্ধ কথার বানান জিজ্ঞেস করবে । আর কিছু না হোক, তোমার মুখে ওই কলকাত্তাই ভাষা 
শুনলেও ওদের অনেকটা জ্ঞান হবে। 

কথাটা শশিভৃষণের মনঃপূত হয় না । ছেলে-ধরার মতন যেখানে সেখানে ছোটোছুটি করে ছাত্র পাকড়াও করার 
নেই তাঁর । শশিভূষণ বলেছিলেন, মহারাজ, আপনি সময় পান না, কিন্তু আপনি যদি রানীদের বলে দেন যে, 
অন্তত দু'্ঘন্টার জন্য ছেলেদের পাঠান আমার কাছে। 
নেই বোঝাই যাচ্ছে। রানীদের সঙ্গে তাদের ছেলেদের দেখা হয় ভেবেছ ? কক্ষনও না । খোকাগুলো যেই দামড়া হয়, অমনি 
তারা ছটকে যায় । তারপর ঠাকুরদের সঙ্গে ঘৌট পাকাতে শুরু করে । রাজবাড়ির ছেলেদের প্রধান খেলাই হল ষড়যন্ত্র । কে 
কাকে হঠিয়ে সিংহাসনের দিকে এগোবে। বারো-তেরো বছর বয়েস থেকেই এই খেলা শুরু করে দেয়৷ রানীরাও তাতেই খুশি । 

ছাত্র যে একেবারেই আসে না, তা নয়। কুমার সমরেন্দরন্ত্র আসে মাঝে মাঝে । কিশোর বয়েসী এই রাজকুমার প্রধানা 
মহিষীর সন্তান এবং মহারাজের বিশেষ প্রিয় তা জানেন শশিভূষণ ৷ সুশ্রী এই কিশোরটি বেশ মেধাসম্পন্ন, এই বয়েসেই 
১৬ 


তার ফটোগ্রাফির দিকে ঝৌক, নিজস্ব দুটি ক্যামেরা আছে। লেখাপড়া করার বদলে সে মাস্টারমশাইয়ের কাছে ছবি তোলা 
বিষয়েই অনেক কিছু জানতে আসে, বিদেশি ক্যামেরা কোম্পানির লিটারেচার এনে অর্থ জানতে চায় । তার বৈমাত্রেয় ভাই 
উপন্নেও আসে এক একদিন অঙ্কের হিসেব বুঝে নিতে, কার সঙ্গে যেন সে তুলোর ব্যবসা করে। রাজবাড়ির অনেকেই 
বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। 

উপেন্দ্র যেদিন আসে, তার সঙ্গে থাকে আরও তিন চারজন কুমার, তারা শুধু সঙ্গেই আসে, শশিভূষণের কাছ থেকে 
কোনওরকম পাঠ নিতে তারা সরাসরি অস্বীকার করে । আবার দৈবাৎ যদি একই দিনে সমরেন্দ্রতন্ত্র ও উপেন্দ্র এসে পড়ে, 
তখন বোঝা যায় ওদের মধ্যে বাক্যালাপ নেই, দু'জনে ঘাড় গৌজ করে চেয়ে থাকে দু’ দিকে। একদিন শুধু দুই ভাই 
একত্রে গলা মিলিয়ে এক বিষয়ে প্রতিবাদ করেছিল। 

এখানকার একটি কিশোরকে শশিভৃষণের বিশেষ পছন্দ । চিনেবাদামের মতন গায়ের রং, সুঠাম চেহারা, চক্ষুদুটি যেন 
কাজল টানা, এই ছেলেটির নাম ভরত । প্রথম প্রথম এসে শশিভৃষণ দেখতেন, এই ছেলেটি তার গৃহের কাছাকাছি ঘুরঘুর 
করে। দীনহীনের মতন বেশবাস দেখে শশিভৃষণ ভেবেছিলেন, ছেলেটি বুঝি বাগানের মালি। তিনি জানলা দিয়ে 
লক্ষ করলেন, ছেলেটির হাতে একটি বই, সে একটা কাঠাল গাছের নীচে দাড়িয়ে জোরে জোরে কী যেন পড়ছে। 

একটি ছাত্র পাবার সম্ভাবনায় পুলকিত হয়ে শশিভৃষণ হাতছানি দিয়ে তাকে কাছে ডাকলেন । ছেলেটি জানলার কাছে 
এসে দীড়াল। শশিতৃষণ বললেন, তুমি পড়াশুনো কর? ভেতরে এসো, ভেতরে চলে এসো । 

করুণভাবে বলল, না গো মাস্টারবাবু, বিধান নেই । আমি কুমার নয় গো। 

শশিতৃষণ তবু জোর করে তাকে কক্ষের মধ্যে আনতে যাচ্ছিলেন, তখন মনে পড়ল, তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 
যে, রাজকুমার ছাড়া অন্য কারুর এখানে প্রবেশ নিষেধ। সাধারণ ছাত্রদের জন্য আগরতলার নয়া হাভেলিতে একটা ইস্কুল 
খুলে দেওয়া হয়েছে। 

শশিভৃষণ নিজেই বাইরে বেরিয়ে এলেন । ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোমার হাতে ওটা কী বই, দেখি? 

সেখানা হাতে নিয়ে শশিভৃষণ চমৎকৃত হলেন। মলিন, ছিন্নদশা সেই বইটি আসলে বঙ্গদর্শন পত্রিকার একটি পুরনো 
সংখ্যা । সামান্য একটা হেঁটো ধুতি পরা, খালি গায়ের এই কিশোরটি বঙ্গদর্শনের পাঠক ? এও কি সম্ভব ! রাজকুমারেরা 
প্রায় কেউই যুক্তাক্ষর ঠিক মতন পড়তে পারে না। 

তিনি বললেন, কী হে, এ বই নিয়ে তুমি কী করছ? তুমি অ-আ-ক-খ পড়তে জান ? 

পত্রিকা রইল শশিভূষণের হাতে, ছেলেটি চক্ষু বুজে মুখস্থ বলতে লাগল, “ভারতবর্ষে তাহাদের খশ্বর্য অতুল। 
অদ্যাপিও তাহার তুল্য বিভব ভারতে কাহারও নাই। এক্ষণে ভারতবর্ষে এমন বণিক কে আছে যে কথায় কথায় কোটি 
মুদ্রার দর্শনী হুণ্ডীর টাকা নগদ ফেলিয়া দেন? যখন মীরহবিব মুর্শিদাবাদ লুঠ করিয়াছিল, তখন সে জগৎ শেঠের ঘর হইতে 
দুই কোটি কেবল “আরকাটি' টাকা লইয়া গিয়াছিল-_ দেশী টাকার কথায় কাজ কী ? সেই দুই কোটি টাকা তাহাদিগের 
তৃণ বলিয়া বোধ হয় নাই __ তাহারা পূর্ববৎ নবাবকে এক একবারে কোটি মুদ্রা দর্শনী দিতে লাগিলেন...” 

শশিতৃষণের বিস্ময়ের অবধি রইল না। পদ্যও নয়, বঙ্কিমের চন্দ্রশেখর উপন্যাস থেকে সঠিক মুখস্থ বলছে ছেলেটি ৷ 
শশিভৃষণ এমন কখনও দেখেননি । বইপত্রের অভাব বলে এই একটি পত্রিকাই. ছেলেটি বার বার পড়েছে। 

বঙ্কিমচন্দ্রের সঙ্গে শশিভূষণের অল্পসল্প পরিচয় আছে। তিনি তৎক্ষণাৎ ঠিক করলেন, বঙ্কিমবাবুকে এই ঘটনাটা চিঠি 
লিখে জীনাবেন। বঙ্কিমবাবু নিশ্চয়ই কল্পনাই করতে পারেন না যে, এই সুদূর পাণ্ডববর্জিত দুর্গম পাহাড়-জঙ্গলের দেশে তার 
এমন এক নিবিষ্ট পাঠক আছে, যে দীড়ি-কমা সমেত তীর ভাষা কণ্ঠস্থ করেছে। এরকম পাঠক পাওয়া যে কোনও লেখকের 
পক্ষেই ভাগ্যের কথা । 

8৮৯78 
টং নতমুখে লাজুক স্বরে বলল, নিজে নিজে শিখেছি ভালো পারি না। অনেক কথা বুঝি না। “আরকাটি' টাকা 

মাস্টারবাবু ? 

শশিভূষণ ঠিক করলেন, রাজকুমার নয় বলে এই কিশোরটি তার পাঠশালায় প্রবেশের অধিকার পাবে না বটে, কিন্তু 
বাইরে গাছতলায় বসে একে পড়াতে তো কোনও বাধা নেই ! 

সত্যিকারের আগ্রহী ছাত্র পেলে সব শিক্ষকই খুশি হন। পর পর কয়েকদিন ছেলেটির সঙ্গে গাছতলায় বসে শশিভৃষণ 
বুঝতে পারলেন, এ ছেলেটি মেধাবী তো বটেই, আগরতলার এই ছোট গণ্ডির বাইরে যে বিপুল বিশ্ব, সে সম্পর্কেও তার 
অশেষ কৌতূহল । মাত্র দু'তিনখানি বই মুখস্থ করে সে বাংলা লেখাপড়া শিখেছে, কিন্তু সেই বইয়েরই কিছু কিছু শব্দের সূত্র 
ধরে সে ইতিহাস-ভূগোল সম্পর্কে নানা প্রশ্ন করে। 

ছেলেটির সঙ্গে মিশে শশিভৃষণ উপলব্ধি করলেন, মানুষের জীবনের গতি-প্রকৃতি কী দুর্বোধ্য। রাজকুমারদের শিক্ষার 
জন্য সব ব্যবস্থা করা আছে, তবু তাদের পড়াশুনোয় মন নেই, পাঠশালাটি রোজ খুলে রাখা পরিহাসের মতন মনে হয়। 
অথচ, অজ্ঞাতকুলশীল, অন্নদাস, এক ভৃত্যের আশ্রয়ে থাকা এই ছেলেটির এত জ্ঞানের স্পৃহা হয় কী করে ! অনাদৃত, 
স্নেহমমতা বঞ্চিত, রুদ্ধশ্বাস জীবন থেকে মুক্তির স্বাদ পাবার এই একটিই উপায়। কিন্তু আরও তো কত বালক এরকম 
জীবন কাটায়, তারা তো বইয়ের পৃষ্ঠায় মুক্তি খোজে না ! ভরত অবশ্য নিজের সম্পর্কে বলতে চায় না কিছুই। নানা প্রশ্ন 
করে শশিভূষণ শুধু এইটুকু জেনেছেন যে, রাজবাড়ির পিছনে ভৃত্যমহলে সে থাকে, এক বৃদ্ধ ভৃত্য তাকে খেতে পরতে 
দেয়, তার বাবা-মা নেই । নি 

গত বছর শীতকালে শশিতৃষণ এই ছেলেটিকে শিক্ষাদান শুরু করেছিলেন, তারপর এসে গেল ঝড়-বৃষ্টির দিন। তখন 
আর গাছতলায় বসা যায় না। এদিকে দিনের পর দিন পাঠশালা ঘর থাকে শূন্য । এই উৎকট ব্যবস্থা সহ্য করতে না পেরে 
একদিন শশিভূষণ জোর করে ছেলেটিকে ভেতরে নিয়ে এলেন। এই কয়েক মাসেই সে ইংরেজি বর্ণমালা লিখতে শিখে 
গেছে। সূর্য-চন্ত্র ও অন্যান্য গ্রহ নক্ষত্রের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বুঝেছে। শশিভৃষণ তাকে নিজের সংগ্রহের বইপত্র পড়তে 


প্রথম আলো (১ম)-_৩ ১৭ 


দেন, সে যখন জোরে জোরে কোনও কবিতা পাঠ করে, শশিভৃষণ মুগ্ধ হয়ে যান। তীর শিক্ষকতার এমন প্রত্যক্ষ সার্থকতার 
নিদর্শন আর হয় না। এখানকার সকলেরই উচ্চারণে কুমিল্লা অঞ্চলের বাঙাল টান আছে, রাজকুমাররা কেউ তালব্য শ 
বলতেই পারে না, তারা 'শোভা'-কে বলে “হোবা", কিন্তু এই ছেলেটির উচ্চারণ একেবারে নিখুঁত । 

শশিভৃষণ তাকে সংস্কৃত ভাষায় দীক্ষা দিলেন। বিদ্যাসাগরমশাই সরল সংস্কৃত ব্যাকরণ প্রকাশ করেছেন, এখন 
দেবনাগরী না জেনেও সংস্কৃত শিক্ষা শুরু করা যায়। 

একদিন শশিভূষণ পাঠশালায় মন দিয়ে ছেলেটিকে পড়াচ্ছিলেন, এমন সময় দৈবাৎ সেখানে রাজকুমার সমরেন্দ্রচন্দর 
উপস্থিত হল। সমরেন্দ্রর সঙ্গে রয়েছে সুখচন্দ্র, সে তার খুল্পতাত পুত্র, সেই সুবাদে সেও রাজকুমার । সুখচন্দ্র শশিভৃষণের 
প্রিয় ছাত্রটিকে দেখেই বলল, এই ভরত, তুই এখানে কী করছিস ? যা, বাইরে যা-_ 

ভরত সঙ্গে সঙ্গে বইখাতা গুছিয়ে উঠে যাচ্ছিল, কিন্তু শশিভূষণ বাধা দিয়ে বললেন, থাক না। ও থাকলে তোমাদের 
অসুবিধের কী আছে ! 

একটু পরেই সদলবলে এল উপেন্দ্র। সে আসন গ্রহণ না করেই ভ্রকুঞ্তিত করে ঘৃণার সঙ্গে বলল, ভরতকে কে এখানে 
আসতে দিয়েছে ! এই ভরত, দূর হয়ে যা। মাস্টারবাবু, ভরত এখানে থাকলে আমি বসব না। 

সমরেন্দ্রন্দ্র উঠে দীড়িয়ে রাগত স্বরে বলল, আমি ভরতকে এখানে আসতে বলিনি । ভরত থাকলে আমিও পড়ব না। 
শশিভৃষণ যথেষ্ট বিরক্ত হলেও শান্তভাবে জিজ্ঞেস করলেন, ও তো তোমাদের কোনও বিঘ্ন সৃষ্টি করেনি । তোমরা এত 
উত্তেজিত হচ্ছ কেন ! 

উপেন্দ্র তাচ্ছিল্যের সঙ্গে বলল, কাছুয়ার ছেলে। ও ব্যাটার এত সাহস হল কী করে ? আমাদের সামনে ওর বসে 
থাকার হুকুম নেই। 

শশিভৃষণ আর কিছু বলার সুযোগ পেলেন না, ভরত এর মধ্যেই এক ছুটে বেরিয়ে গেছে। 

কাছুয়ার ছেলে ! অর্থাৎ ভরতের মা ছিলেন রাজার রক্ষিতা, কিন্তু রাজার ওঁরসে. তার জন্ম তো বটে, তা হলে সেও 
রাজকুমার । বিয়ের মন্ত্র পড়া হয়নি বলেই তার জন্মুটা অশুদ্ধ হয়ে গেল ! শশিভূষণ শুনেছেন যে, ত্রিপুরায় কাইজাগনানী, 
হিকনানানী, শান্তিগৃহীতা__ ইত্যাদি নানা রকম বিবাহের প্রথা আছে। এর মধ্যে কোনও কোনও বিয়েতে মন্ত্রও লাগে না, 
মালা বদল করলেই হয়। মহারাজ বীরচন্দ্র ভরতের অকালমৃতা মাকে যখন ধন্য করেছিলেন, তখন কি একদিনও তার 
গলায় একটা মালাও পরিয়ে দেননি ! ৃ 

অন্য কুমারদের ভরতের প্রতি রাগের কারণও তিনি বুঝলেন ।-সিংহাসনের দাবিদার বৃদ্ধির প্রশ্ন তো আছেই, তা 
ছাড়াও যে সব রাজকুমার সিংহাসন পায় না, ক্রম অনুসারে তাদের রাজকোষ থেকে মাসোহারা দেবার ব্যবস্থা হয় । অনেকে 
মিলে ভাগ বসালে সেই মাসোহারাও কমে যায়। কাছুয়ার সন্তান তাই অপাঙ্ক্তেয়। 

একটি আকন্সিক মিল খুঁজে পেয়ে শশিভূষণ বেশ কৌতুক বোধ করলেন । শকুস্তলার সঙ্গে রাজা দুম্মন্তেরও তো মন্ত্র 
পড়ে বিবাহ হয়নি, মিলন হয়েছিল গান্ধর্ব মতে । কিন্তু শকুত্তলার সন্তান ভরতকে তো কেউ জারজ বলে না। সেই ভরত 
প্রেমের সন্তান। এই ভরতই বা রাজকুমারের স্বীকৃতি পাবে না কেন? 

পরদিন থেকে ভরত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, শশিভূষণ তাকে ধরে অনেক বোঝাবার চেষ্টা করলেন। কিন্তু ভরত 
দারুণ ভিতুর মতন প্রবলভাবে মাথা নাড়ে । তার মর্মান্তিক অভিজ্ঞতা আছে, আরও অল্প বয়েসে সে রাজকুমারদের কাছে 
অনেক চড়-চাপড় খেয়েছে। তার মায়ের মৃত্যু হয়েছে বহুদিন আগে, মাকে তার মনেই নেই, মহারাজও তাকে চেনেন না। 
ভৃত্যমহলে ঠাই না পেলে তাকে পথের ভিখারি হতে হতো । তার ধারণা, সে এখন পিতৃপরিচয় দিতে গেলে রাজকুমারদের 
চ্যালা-চামুণ্ডারা তাকে খুনই করে ফেলবে। 

শশিভূষণ বললেন, তুমি স্বয়ং মহারাজকে গিয়ে ধরো । আর কিছু চাইতে হবে না, তুমি শুধু এই পাঠশালায় এসে 
শিক্ষা নেবার অধিকার চাও । তুমি রাজকুমার, তোমার সে অধিকার থাকবে না কেন ? মহারাজ অনুমতি দিলে আর কেউ 
তোমাকে ঘাটাতে সাহস পাবে না। 

এক প্রবল বর্ষার সকালে মহারাজ বীরচন্দ্র এসেছিলেন এই পাঠশালায় । তিনি ইচ্ছে করলেই যখন তখন শশিভৃষণকে 
তলব করতে পারেন, তবু খামখেয়ালি মহারাজ বৃষ্টি ভিজে একা চলে এসেছেন। আগের রাত্রি তিনি একটা গান রচনা 
করেছেন, সেটা শশিভূষণকে দেখাতে চান। কিছুক্ষণ আলাপ-আলোচনার পর মহারাজ যখন আবার চলে যাচ্ছেন, তখন 
দ্বারের বাইরে তীর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল ভরত । 

মহারাজ চমকিত হয়ে বললেন, আরে, এটা কে ? এটা কে? 

শশিভৃষণের শেখানো মত ভরত দীন নয়নে চেয়ে বলল, মহারাজ আমি আপনার অধম পুত্র, আমার নাম ভরত । আমি 
আপনাকে প্রণাম করারও সুযোগ পাই না, দেওতা ! 

ভরতের মুখ মহারাজের অপরিচিত । তবু সে তার আত্মজ শুনেও তিনি তেমন অবাক হলেন না। স্মিতমুখে সুদর্শন 
কিশোরটির দিকে চেয়ে থেকে তিনি জিজ্ঞেস করলেন, তোর মায়ের নাম কী রে? 


ভরত চুপ করে রইল। 
১৮ 


তখন অন্তরাল থেকে বেরিয়ে এসে শশিভুষণ বললেন, মহারাজ, এ ছেলেটি পাঠে বড় মনোযোগী । এর মধ্যেই যথেষ্ট 
লেখপড়া শিখেছে। সুযোগ পেলে অনেক উন্নতি করতে পারে। 

মহারাজ হেসে বললেন, শালুকের মধ্যে পদ্মফুল নাকি ? তা লেখাপড়া শিখতে চায় শিখুক। মাস্টার যদি পার তো 
হি পাতা ইংরেজি পড়িয়ে দাও। পলিটিক্যাল এজেন্টের সঙ্গে কথাবার্তা বলতে যদি সক্ষম হয়, ওকে আমি চাকরি 

দেব। 

মহারাজের অনুমতি পাবার পর ভরতের অবস্থার অনেক পরিবর্তন ঘটে গেল। পাঠশালায় বসার অধিকার তো সে 
পেলই, তা ছাড়া ভূত্যমহল থেকে সরিয়ে এনে তাকে দেওয়া হল সচিব মহোদয়ের বাড়ির একটি ঘর ৷ রাধারমণ ঘোষ এই 
ছেলেটির কথা জানতে পেরে তাকে এক জোড়া পরিধেয় বস্ত্র কিনে দিলেন এবং মাসিক দশ টাকা বৃত্তিরও ব্যবস্থা হয়ে 
টি হ্যা হিরা রিতা লেবানন 

ভরত এখন শশিভূষণের পাঠশালার নিয়মিত ছাত্র হলেও সে অন্য রাজকুমারদের সঙ্গে বসতে চায় না। বাল্যকাল 
থেকেই তার মনে ভয় বাসা বেঁধে আছে। সে উদ্ধত, ER bl ALS BEL Sl তাদের এড়িয়ে 
চলে । শশিভূষণও অন্যদের অনুপস্থিতিতেই ভরতের সঙ্গে সময় কাটাতে আনন্দ পান 

শুধু বিদ্যাদানই নয়, শশ্তূষণ তরতের মনোজগতে যে কী বিপুল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন তা তিনি নিজেও জানেন 
না । হঠাৎ যেন এই পৃথিবীটা দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছে তার কাছে। এক এক সময় অকারণেই তার গা ছমছম করে। 
তার বিশ্বাস ও ধ্যান ধারণায় প্রবল নাড়া লেগেছে। শশিভূষণ তো শুধু বই পড়ান না, আরও অনেক কথা বলেন । এই 
পৃথিবীর নীচে পাতাল কিংবা নরক নেই, আকাশেও কোথাও নেই স্বৰ্গ ৷ নরক আর স্বর্গ আছে শুধু মানুষের মনে। মানুষই 
ET স্বর্গ তা হলে কোথায় ? 
ঠাকুর-দেবতারা কোথায় থাকেন ? তা শুনে শশিভূষণ হেসেছিলেন। যখনই ঠাকুর-দেবতার প্রসঙ্গ ওঠে হেসে ওঠেন 
শশিভূষণ, তা রা দে দে ডি 

এখানকার কালীবাড়িতে এক রাত্রে চোর এসেছিল । সোনার গয়না খুলে নেবার জন্য যেই সে চোর মায়ের মূর্তির গায়ে 
হাত দিয়েছে অমনি মায়ের চোখ থেকে আগুন জলে উঠল । আর্ত চিৎকার করে সেই চোর ছিটকে গিয়ে পড়ল মন্দিরের 
বাইরে, ধড়ফড় করতে করতে সেখানেই সে মারা গেল৷ কয়েকদিন ধরে রাজধানীতে এই কাহিনীই বলাবলি করছে সবাই । 
কট্টর ব্রাহ্ম শশিভূষণ এই সব গালগল্প সহ্য করতে পারেন না। ভরত মহা উৎসাহে এই ঘটনাটা শশিভৃষণকে শোনাতে 
যেতেই তিনি তীব্র ভ€সনার সুরে বলেছিলেন, ওসব কথা আমার সামনে কক্ষনও উচ্চারণ করবে না। লেখাপড়া শিখহ, 
নিজে চিন্তা করতে শেখো । মাটির মূর্তির চোখে কখনও আগুন জ্বলতে পারে ? পুরস্তরা মিথ্যে কথা ছড়িয়েছে। 

শুধু এই পর্যন্তই নয়, শশিভূষণ আরও বলেছেন যে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর মূর্তিগুলি শুধু পৃতুল। ঠাকুর-দেবতা 
বলেই কিছু নেই। এই বিশ্বের সৃষ্টা শুধু ঈশ্বর, তিনি নিরাকার, তার বউ, ছেলে-মেয়ে থাকতে পারে না। 

পরানোর উর ছাড় অন্য উই ভরত কমলার নারে বোবা বে এরা টির বাতা 
কোনও বন্ধু নেই। ভৃত্যমহলে তবু আগে দু'চারজনের সঙ্গে তার ভাব ছিল, এখন আধা-রাজকুমার পদে উন্নীত হওয়ায় 
তারা আর তার সঙ্গে কথা বলতে চায় না, পুরো-রাজকুমাররাও তার সঙ্গে মেশে না। ঝোপের মধ্যে শুয়ে ভরত এক 
চেয়ে থাকে আকাশের দিকে । এতদিন জানত যে, আকাশের ওই নীল যবনিকার ওপরে আছে স্বর্গ, সেখানে কোথাও 
রয়েছেন তার দুখিনী মা। কিনু মা্টারমশাই বলেছেন, স্বর্গ বলেই কিছু নেই, তা হলে মা কোথায় ? মা কালী বলেও কেউ 
নেই ? মাস্টারমশাই অত বিদ্বান, তিনি কি মিথ্যে কথা বলবেন ? অথচ, মা কলী নেই, একথা ভাবলেই ভয় হয়। যেন 
অলক্ষ্যে কোথাও থেকে মা কালী ভরতকে দেখছেন, তিনি যদি রাগ করেন... । কোথায় থাকেন নিরাকার ঈশ্বর ? কোনও 
দিন চোখে দেখা না গেলে মানুষ তাকে ডাকে কেন? 

কার পায়ের আওয়াজ পেয়ে চমকে পেছনে তাকাল ভরত। তার বুক ধক ধক করছে। মাস্টারমশাইয়ের কথা 

শুনেও তার বিশ্বাস কিংবা আতঙ্ক যায়নি । এবার বুঝি সত্যিই মা কালী আসছেন তাকে শাস্তি দিতে । সে দেখতে পেল 
একটি কিশোরীকে । তাতেও তার শঙ্কা গেল না, কারণ সে জানে যে ঠাকুর দেবতারা ইচ্ছে করলেই নানা রকম রূপ ধরতে 
পারেন। আর একটু কাছে আসার পর দেখা গেল বারো-তেরো বছরের একটি মেয়ে, কোনও কমে গায়ে একটা শাড়ি 
জড়িয়ে আছে, আলুথালু, চোখ দুটিতে ঝিকঝিকে দ্যুতি, ওষ্ঠে ভিজে ভিজে হাসি মাখানো । 

বিক্ষারিত নয়নে চেয়ে রইল ভরত । মেয়েটি কাছে এসে বলল, আ্যাই, তুই কে রে? এখানে কী করছিস ? 

ভরত কোনও উত্তর দিতে পারল না। দেবী না মানবী, এখনও সে যেন ঠিক বুঝতে পারছে না। এখন দ্বিপ্রহর, 
চতুর্দিক সূনসান। রাজবাড়ির এলাকার বাইরে কেউ হুট করে আসতে পারে না, রাজবাড়ির কোনও কিশোরীর এরকম 
প্রকাশ্যে বাইরে আসার প্রশ্নই ওঠে না। 

উত্তর না পেয়ে মেয়েটি আবার বলল, বা তাই না? আগে দাসীর ছেলে 
ছিলি। হি-হি-হি-হি। লব কাত্তিক। রাজকুমার হয়েছিস তো চুল আঁচড়াসনি কেন 

ভরত এবার আড়ষ্ট গলায় জিজ্ঞেস করল, তুমি,কে ? 

কিশোরী অনেকখানি জিভ বার করে বলল, তোর ইয়ে । তুই আমাকে চিনিস না ? আমি খুমন। না, না, আমার আর 
একটা ভালো নাম আছে। মনোমোহিনী ৷ তুই গাছে উঠে জামরুল পাড়তে পারিস ? 

১৬420555458 
প্রাসাদের বাইরে ঘোরাফেরা করা নারীদের নিষিদ্ধ কিন্তু মনোমোহিনী মণিপুরের কন্যা । মণিপুরের মেয়েরা পুরুষদের 
মতনই স্বাধীনতা পায়, প্রকাশ্য রাস্তায় পুরুষদের সঙ্গে কথা বলাতেও কোনও বাধা নেই। বরং পুরুষদের সঙ্গে রঙ্গ 
»রসিকতা করার জন্য মণিপুরের কন্যারা বিখ্যাত । আগরতলায় এসে এত নিষেধের ঘেরাটোপের মধ্যে পড়ে মনোমোহিনী 
ছটফট করে । কখনও সখনও সে বেরিয়ে পড়ে খাচা খোলা পাখির মতন । মুক্ত বাতাসে তার শরীরে তরঙ্গ জাগে । 


১৯ 


কাছেই একটা বড় জামরুল গাছ। ফুল ঝরে সবে মাত্র গুটি এসেছে, ফল এখনও খাওয়ার উপযোগী হয়নি । 
মনোমোহিনী সেই গাছতলায় দাড়িয়ে বলল, এই লব কাত্তিক, রাহ হানার দবা 

ভরত-দু'দিকে মাথা নেড়ে বলল, আমি গাছে উঠতে পারি 

মনোমোহিনী চোখ ঘুরিয়ে বলল, ভান পানা | 


ভরত এবারও দু'দিকে মাথা দোলাল। সে বুঝতে পেরেছে যে, এ মেয়ে মানবীই বটে, তবু এর সংসর্গ তার পক্ষে. 
বিপজ্জনক এমন নির্জন দুপুরে বাগানের মধ্যে কোনও বালিকার সঙ্গে কথা বলার তো রীতি নেই নেই। কেউ যদি দেখে ফেলে 
তবে তাকেই দোষ দেবে। 


মনোমোহিনী বলল, আয়, গাছে চড়া শিখবি ? আমি শিখিয়ে দেব। 

ভরত চঞ্চলভাবে তার দিকে চেয়ে রইল। 

শাড়িটা ভালো করে জড়িয়ে গাছকোমর করে বেঁধে নিল মনোমোহিনী । একটা পা হাটু পর্যন্ত রইল, সেদিকে 
তার খেয়াল নেই, পিঠ একেবারে নগ্ন । সে বেশ সাবলীলভাবে জায়রুল গাছ বেয়ে উঠতে লাগল, উঠে বলল, 
এবার আয়, আমার হাত ধর... 

রে সে দিকে চেনে রইল ভরত যেন একটা চে ভেসে যাচ্ছে বাতবতা। সে যেন এখানে আর উপস্থিত নেই, 
সে দেখতে পাচ্ছে বইয়ের পৃষ্ঠার কোনও কাহিনী । এই মনোমোহিনী যেন বন্কিমচন্ত্রের উপন্যাসের কোনও নারী । শৈবলিনী ? কিন্ত 
টা সে ভরত, তার বুকের মধ্যে দুম দুম শব্দ হচ্ছে, জ্বালা করছে তার কান দুটি । এই দৃশ্যটিতে সে অনুপযুক্ত। 

হাটতে শুরু করল। 

মনোমোহিনী নির্ধিধায় চেচিয়ে উঠল, এই, এই, কোথায় যাচ্ছিস ? এই লব কাত্তিক, পালাচ্ছিস কেন ? আয়, শিগগির 
আয়, নইলে আমি নেমে গিয়ে তোর কাছা খুলে দেব! 

এবারে জোরে ছুট দিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল ভরত। 


ভ855-5 0৪ ॥ 


. গায়ক বাজনদাররা ঘুমে ঢুলে পড়েছেন, শ্রোতা আছেন জেগে । এসরাজি আর ত্বলিয়ারা ক্লান্ত, কিন্তু শ্রোতাটির ক্লান্তি 
নেই। রাত্রি ভোর হয়ে এসেছে, পুব দিগন্ত রাঙা, ছোট ছোট পাখিরা বেঁচে আছি, বেঁচে আছি রবে বিস্ময়ের কিচির মিচির 
শুরু করেছে। মহারাজ বীরচন্ত্র বলে উঠলেন, এ কী, খা সাব, লয় খামতি হচ্ছে কেন? 

ওস্তাদ নিসার হোসেন বীণা যন্ত্রটি মেঝেতে নামিয়ে রেখে সেলাম জানিয়ে বললেন, মাফি মাঙছি, মহারাজ, আখ বুজে 
আসছে আমার । 

মহারাজ বীরচন্দ্রের অসাধারণ জীবনীশক্তি, টানা দু'তিন দিন ও রাত একটুও না ঘুমিয়ে তিনি তাজা থাকতে পারেন। 
গান বাজনা শোনার নেশা যখন তীর জাগে, তখন একটানা সুর চলতেই থাকবে, ওস্তাদদের তিনি থামতে দিতে চান না। 
শেষ পর্যন্ত তার হার মেনে যান। বীরচন্দ্রের এই জেগে থাকার ক্ষমতার একটি কারণ, তিনি মদ্যপান করেন না। সঙ্গীত- 
শিল্পীদের প্রায় সকলেরই পান-অভ্যেস আছে, সঙ্গীতের আসরে স্বয়ং মহারাজ হাতে গেলাস ধরেন না বলে অন্য কেউ তার 
সামনে সুরাপান করতে সাহস পান না, কিন্তু সবাই মাঝে মাঝে উঠে গিয়ে আড়ালে কয়েক চুমুক দিয়ে আসেন। ক্রমে 
চুমুক ঘন ঘন হয় ও মাত্রা বাড়ে । মহারাজ তা বুঝেও না জানার ভান করেন, হাসেন মিটি মিটি, ওস্তাদের নেশা যত গাঢ় 
হয়, তিনি তাঁদের বেশি তারিফ করে আরও গাইতে বা বাজাতে বলেন । সুরার নেশায় প্রথম দিকে চাঙ্গা হয় সবাই, কয়েক 
এব 555557447252285 
সেইদিকে নলটি বাড়িয়ে দেয়, তামাকের ধোঁয়ায় তার চোখ থেকে ঘুম পালিয়ে যায় । 

শি les Les aa 

বীরচন্দ্র মজলিশ কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন, পূর্ব দিকের অলিন্দে দীড়িয়ে প্রণাম করলেন জবাকুসুমসঙ্কাশ 
সূর্যকে ৷ মন্ত্র উচ্চারণ করলেন না, গুনগুনিয়ে একটা গান ধরলেন ভৈরবী রাগিণীতে ৷ তিনি সারা রাত জেগে আছেন, 
রাজপ্রাসাদে মহারানী ভানুমতীও জেগে ছিলেন তীর অপেক্ষায় সে কথা মনে পড়তেই বীচ গান থেমে গেল তিনি 
অলিন্দের রেলিং ধরে ঝুঁকে রক্ষীদের উদ্দেশ্য বললেন, ওরে কে আছিস দেউড়ি বন্ধ করে রাখবি, কেউ যেন ভেতরে না 
আসে, আজ সারা দিন আমার সঙ্গে কারুর দেখা হবে না ! 

বীরচন্্র জানেন নিবি ভান রর লা বেন না A অন জর লঠানেদ রাজ 
একমাত্র রানী এত্তেলা দিতে পারেন মহারাজকে। 

প্রাসাদ! থেকে খানিকটা দূরে এই বাগানবাড়িটি মহারাজের বিশেষ প্রিয় । মাঝে মাঝে দরবারে না গিয়েও তিনি দিনের 
পর দিন এনে কাটান গাল্জাজনা গোনা EE tea এবং নিজের লেখালেখির কাজ, সবই এ 
বাড়িতে ৷ যখন তিনি নিজের কোনও শখে নিমগ্ন থাকেন, তখন দু'তিনজন বয়স্য মাত্র থাকে তার কাছাকাছি, এ ছাড়া 
শত জরুরি কাজ থাকলেও কেউ তার সঙ্গে সে সময় দেখা করতে পারে না। লোকের মুখে মুখে এই বাগানবাড়িটির নাম 
“মানা-ঘর' ৷ এই নামকরণের অবশ্য আর একটি কারণও আছে। 

দোতলার কয়েকখানি ঘরে যে কত রকম জিনিস ছড়িয়ে আছে, তার ইয়ত্তা নেই। সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, 

বা কোনও জিনিসেই মহারাজ অন্য কারুকে হাত দিতে দেন না। একটি ঘরে রয়েছে গান-বাজার যন্ত্রপাতি, রুপোর 


২০ 


বীয়া-তবলা, সোনার কাজ করা পাখোয়াজ, আলমারিতে প্রচুর কাচের গেলাসের সঙ্গে সোনা-রুপোর প্লেট, এক দেওয়ালের 
পাশে একটি টেলিক্কোপ। অন্য একটি ঘরের দেওয়ালে নানা রকম বন্দুক ও তলোয়ার, একটি সম্পূর্ণ হাতির দাতের চেয়ার, 
একটা পুরনো মেহগেনির টেবিলের ওপর রাখা একটি সদ্য নতুন মাইক্রোক্কোপ, মেঝেতে ছড়ানো কয়েকটি অপেরা গ্রাস, 
দামি দামি কার্পেট এখানে সেখানে গুটিয়ে রাখা, বারান্দায় পড়ে আছে একটি পিয়ানো, কয়েকটি ঝাড় লণ্ঠন খুলে একদিন 
করা হয়েছিল, আর ওপরে লাগানো হয়নি, কোথাও ইজেলে একটা ক্যানভাস চড়ানো, তার তলায় প্রচুর রঙের 
কৌটো, একটা নড়বড়ে টুলের ওপর বসানো আছে একটি অত্যাধুনিক সুইস ঘড়ি। 
এই মানা-ঘরের পেছন দিকে ঘন অরণ্য । পাখিদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে পুরোপুরি, কয়েকটা ধূসর রঙের 
খরগোশ জঙ্গল থেকে বেরিয়ে এদিকে চলে আসে, এক একদিন সকালে চিত্রল হরিণের পালও দেখা যায়। বীরচন্ত্র কিছুক্ষণ 
চুপ করে চেয়ে রইলেন জঙ্গলের দিকে, তিনি গাছপালার শোভা দেখছেন না, বিশেষ কিছুই দেখছেন না, চেয়ে আছেন শুধু। 
কাল রাতে যারা ভোজ খেতে এসেছিল, এখন তারা ফিরতে শুরু করেছে। বিভিন্ন দল যাবে বিভিন্ন দিকে, কোনও 
দলের দু'একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এক এক জায়গায় শুরু হয়েছে কোলাহল । কিন্তু সেই সব আওয়াজ এই 
পর্যন্ত পৌঁছোয় না। 
বীরচন্দ্র এক জায়গায় ঠায় দীড়িয়ে রইলেন প্রায় আধঘন্টা, তারপর দু’ হাত তুলে আড়মোড়া ভেঙে বললেন, আঃ ! 
ঠিক যেন প্রতিধ্বনির মতন একটু দূরে সেই রকম আঃ শব্দ শোনা গেল। বীরচন্দ্র চমকিত হয়ে ঘুরে দীড়ালেন। 
বারান্দার এক কোণে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়েছিল এক ব্যক্তি। এতক্ষণ মনে হচ্ছিল একটা কাপড়ের 
পুটুলি। সেই লোকটিও উঠে বসে আলস্য কাটাচ্ছে। হাড়-পাজরা সর্বস্ব লম্বা-সিড়িঙ্গে চেহারা, খাড়া নাক, মাথায় কৌকড়া 
বাবরি চুল, এই লোকটির নাম পঞ্যানন্দ। সে হাত তুলে মুখের সামনে ভুড়ি দিতে বলল, হরি হে, দীনবন্ধু, পার করো এই 


পঞ্চানন্দকে বারান্দায় এমনভাবে রাত্রি যাপন করতে দেখে মহারাজ বিস্মিত হলেন না । পঞ্চানন্দের পক্ষে সবই সন্ভব। 
রাত্রিবেলা গানের আসরে তাকে দেখা গিয়েছিল বটে, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় বসে থাকার ধৈর্য তার নেই। নেশার 
পরিমাণটি তার কিঞ্চিৎ বেশিই হয়েছিল মনে হয়। শুধু জলপথেরই নয়, স্থলপথেও নানান নেশায় সে আসক্ত । পঞ্ঝানন্দের 
ব্যবহার অনেকের কাছেই বেয়াদপি মনে হতে পারে, কিন্তু এই লোকটির প্রতি মহারাজের বেশ প্রশ্রয়ের ভাব আছে। 
সাধারণ পাচপেচি ধরনের গেরস্থ মানুষদের তুলনায় বিচিত্র প্রকৃতির ব্যক্তিই মহারাজকে আকর্ষণ করে বেশি। 
মহারাজ সহাস্যে বললেন, “কী হে, ভবসিন্ধু পার হবার জন্য এত ব্যস্ততা কিসের ? 
7৬15 
ওপারেই তো স্বর্গ, সেখানে অন্সরা-কিন্নরীরা ফুরফুরিয়ে ঘুরে বেড়াচ্ছে, মিনি মাগনায় সোমরস, খালি খাও দাও আর 
করো । শুধুমুধূ আর এখানে পড়ে থেকে কী লাভ ? ; 

মহারাজ বললেন, এখানেও তোমার ওসব ফুর্তির খুব অভাব হয় বলে তো শুনিনি ! 

মুখ বিকৃত করে পঞ্চানন্দ বলল, মধুর অভাবে গুড়, বুঝলেন মহারাজ, এখানে সব এখো গুড় ! 

মহারাজ বললেন, গুড়ের কথা জানি না, শুনতে পাই তুমি খণ করে প্রচুর ঘি খাচ্ছো ? - 
সঙ্গে সঙ্গে মুখের রেখা বদলে গেল, এবারে পঞ্চানন্দ এক গাল হেসে বলল, ঝণ করা টাকায় ঘি খাওয়ার স্বাদই 
আলাদা । সে সুখ আপনি কখনও পাবেন না, মহারাজ ! 

মহারাজ বললেন, আমার এ রাজ্যে খণ করলে কিন্তু শোধ দিতে হয়। নইলে যদি বিপদে পড়, আমি বাচাতে যাব না! 
পঞ্চানন্দ বলল, বাঘ কি আর গায়ের চাকা বদলাতে পারে ? গোটা জীবনটাই আমার চলছে বাটপাড়ি করে। দিব্যি 
চলেও যাচ্ছে। 

পঞ্চানন্দ খাটি কলকাতার মানুষ । বছর কয়েক আগে হঠাৎ ত্রিপুরায় এসে উপস্থিত, কেউ তাকে আমন্ত্রণ করেনি, তবু 
সে এখানে দিব্যি মৌরসিপাষ্টা গেড়ে বসেছে, রাজ দরবারেও প্রবেশ অধিকার পেয়েছে । লোকে বলে, কলকাতায় বহু 
লোককে প্রতারিত করে, বহু টাকা খণ নিয়ে.সে পালিয়ে এসেছে এখানে স্বাধীন ত্রিপুরায় ব্রিটিশ আইন খাটে না, তার 
মহাজনরা এখানে টাকা উদ্ধার করতে পারবে না। পঞ্চানন্দের সঙ্গে একটি সুন্দরী স্ত্রীলোকও আছে, অনেকের মতে সে 
একজন পরনস্ত্রী, তাকে নিয়ে এখানে ভেগে এসে সে ইংরেজের আইন ফাকি দিয়েছে। 

মহারাজ বীরচন্ত্র অবশ্য এসব নিয়ে মাথা ঘামান না। লোকটির প্রাখর্য আছে, কথাবার্তা চিত্তাকর্ষক, সেই জন্যই 
মহারাজ পঞ্চানন্দকে পছন্দ করেন। কিছু কিছু রাজকার্যেও তার কাজে লাগে। 

পঞ্চানন্দ জিজ্ঞেস করল, মহারাজের চা-পান হয়ে গেছে? এঃ হে, বড় দেরি হয়ে গেল ! 
বীরচন্দ্র বললেন, আমার হয়ে গেলেও ক্ষতি কী ? তুমি চাইলে কি আবার দেবে না? সব ভূত্যরাই তো দেখি তোমার 
খুব বশ ! 

_ পঞ্চানন্দ বলল, সে চা আর আপনার চা ? আপনার দা-দাসীদের কারসাজি জানেন না ? আপনার জন্য অতি উত্তম 
দামি চা । আর আমরা চাইলে অতি নিরেশ কালিকুষ্ঠি ট্যাসটেসে চা । সেইজন্যই তো বলছিলুম, আপনার সঙ্গে খেলে ভালো 
জিনিসটার সোয়াদ নিতে পারি ! | 

মহারাজ বললেন, ‘পলিটিক্যাল এজেন্ট সাহেবের সাকরেদ উমাকান্তবাবু যে আমার প্যালেসের চায়ের খুব সুখ্যেত 
করেন। 

পঞ্চানন্দ চোখ মুখ ঘুরিয়ে যাত্রা দলের সঙের ভঙ্গিতে বলল, কিসের সঙ্গে কিসের তুলনা দিলেন, মহারাজ ! চাদে আর 
গোদা বাদরের পৌদে ? উমাবাবু যে মইয়ে চড়ছেন ! তাকে তো এখন মুখ-মিষ্টি থাকতেই হবে। সেই কলসিটির কথা 
শোনেন নি, যার ভেতরে বিষ, কানার কাছে পায়েস মাখানো? 

মহারাজ বললেন, তা শুনেছি । কিন্তু মইয়ে চড়ছেন মানে কী ? 


২১ 


পঞ্চানন্দ বলল, সোসিয়াল ল্যাডার ক্লাইম্ব করছেন। এই আমি বলে রাখলুম, পাচু মিত্তিরের কথা মনে রাখবেন, ওই 
পেটমোটা উমাকান্ত একদিন আপনার ঘাড়ে চাপবে। 

মহারাজ একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গৌফে তা দিতে লাগলেন। ইংরেজ সরকারের পলিটিক্যাল এজেন্ট এবং 
তার দেশীয় সহকারি উমাকান্ত কিছুদিন যাবৎ জ্বালাতন শুরু করেছেন নানান ছুতোয়। স্বাধীন ত্রিপুরার অধিপতি হিসেবে 
তিনি ইংরেজ সরকারের নির্দেশ মানতে বাধ্য নন, আবার ইংরেজদের সঙ্গে শক্রতাও করা চলে না। তাহলে তার অবস্থাও 
আওধের নবাব ওয়াজির আলি শাহ'র মতন হয়ে যেতে কতক্ষণ। গায়ের জোরে ইংরেজরা যা ইচ্ছে তাই করতে পারে। 
যাক, সক্কালবেলাতেই এসব কটু কথা চিন্তা করে লাভ নেই। 

মহারাজ ভৃত্যদের উদ্দেশ্যে হাক দিয়ে চায়ের কথা বলে দিলেন। তারপর ভেতরের একটি ঘরে ঢুকে বসলেন মহার্ঘ 
বির তের েদারাচিতে। নিল পেডেল মেরে অভির 

মহারাজ জিজ্ঞেস করলেন, উমাকান্তের ওপর তোমার খুবই রাগ দেখছি । কলকেতায় তোমার প্রতিবেশী ছিল নাকি ? 
পঞ্চানন্দ বলল, না, না, আমি অনেকদিন কলকাতাছাড়া । মাঝখানে বেশ কয়েক বছর কাটিয়েছি ফরাসডাঙ্গায় । 
আসল কথা জানেন কি, মহারাজ, ইংরেজদের তবু সহ্য করা যায়, কিন্তু ইংরেজের তল্লিদার কিছু কিছু দিশি বাবুদের 
ঢলানেপনা অসহ্য । ওদের চাটুকারিতার শেষ নেই। ইংরেজদের পক্ষে ওকালতি করে ওরা স্বদেশীয় একটা রাজ্যের ক্ষতি 
করতে চায় কোন আক্কেলে ? 

মহারাজ বললেন, কিছু মনে করো না পঞ্ানন্দ, আমার আদিবাসী প্রজাদের মধ্যে যতটা আত্মসম্মান জ্ঞান আছে, 
তোমাদের অনেক বাঙালিবাবুদের তা নেই। কুকি, লুসাই, ত্রিপুরা জাতের লোকেরা সাহেব দেখলেও মাথা নিচু করে না, 
কিন্তু বাঙালীবাবুরা ঘাড় হেট করে হাত কচলায় আর হেঁ হেঁ করে। 

পঞ্চানন্দ বলল, তা যথার্থ বলেছেন। তবে ব্যতিক্রম আছে। 

মহারাজ বললেন, ব্যতিক্রম আছে বই কি ! যেমন আমার সচিব ঘোষমশাই। 

পঞ্চানন্দ নিজের বুক চাপড়ে বলল, আর একটি ব্যতিক্রম এই আমি ! এক ব্যাটা লালমুখো টুপিওয়ালাকেও সোনা 
বলে পিতল বেচে চুপৃকি দিয়েছি। 

মহারাজ বললেন, তুমি খুশি হবে শুনে যে, একদিন উমাকান্ত বেশ জব্দ হয়েছে। দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে 
চেয়েছিল। আমার সেক্রেটারী বলল, ঠিক আছে, আসতে পারো । কিন্তু খালি পায়ে আসতে হবে। প্রথমে তো সে হ্যাট 
ম্যাট করে উঠল, বলল, আ্যা, আমি ইংরেজ সরকারের কর্মচারী, পলিটিক্যাল এজেন্টের প্রতিনিধি ! আমি যাব খালি পায়ে ? 
যোবদপাই হল! ই কর্মী বলেই তো এক ধন হিন্দ রাজার দরবারে খালি পারে যেতে বাধ্য তখন আর 
মুখে বাক্য নেই ! 

পঞ্চানন্দ বলল, বা, বা, বা, বেশ হয়েছে। বেশ হয়েছে ! হামাগুড়ি দেওয়ালেন না কেন ? ইংরেজগুলো যখন আসে, 
তখন কী করে? জুতো খোলে? 

মহারাজ বললেন, খালি পায়ে কি সাহেব লোক এক পাও হাটতে পারে ? ওদের সঙ্গে আমি দরবারে দেখা করি না। 
প্রাইভেট অডিয়েন্স হয় । সেখানে জুতো খোলার প্রশ্ন নেই। 

পঞ্চানন্দ বলল, ঘোষমশাইয়ের এলেম আছে তো ! উমাকান্তকে খালি পায়ে হাটিয়েছে। মাইকেল মধুসূদনের মতন 
সেও নাকি ইংরেজিতে স্বপ্ন দেখে । বুট জুতো পরে বাহ্যে যায়। ধরাকে সরা জ্ঞান করে। হে-হে-হে-হে ! আমি থাকলে 
বলতুম, মহারাজের দরবারে নাকে খৎ দিতে হয় ! 

মহারাজও হাসলেন। গৌফে হাত বুলিয়ে আবার বললেন, তুমি ওকে ভালোই চেনো দেখছি। তোমার সঙ্গে কখনও 
সাক্ষাৎ বিরোধ হয়েছে নাকি ? 

পঞ্চানন্দ বলল, তেমন কিছু না। একবার মাত্র পনেরোটি টাকা হাঁওলাত চেয়েছিলুম, তাও ওই চশমখোরটা দেয়নি। 
মহারাজ বললেন, হুঁ, টাকা ধার না দেওয়াটা খুবই অন্যায় । কিন্তু দেখো বাপু, আমার কাছে আবার ধারটার চেয়ে 
বসোনা! 

দু'জন ভৃত্য বড় একটা কাঠের পরাতে টি পট ও পেয়ালা-পিরিচ দিয়ে গেল। কোনও রকম খাদ্যদ্রব্য নেই, একটি 
রুপোর জাগ-ভর্তি বেলের পানার শরবত রয়েছে। চায়ের আগে তিনি প্রতিদিন প্রায় দু'গেলাস ওই শরবত পান করেন। 
পঞ্চানন্দ অবশ্য বেলের পানা ছুল না, তার মতে এতে নিরিমিষ্যি গন্ধ আছে। 

চায়ের পেয়ালা হাতে নিয়ে মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি কি এখন বাড়ি যাবে নাকি হে? 

পঞ্চানন্দ একটা ছোট্ট হাই গোপন করে বলল, কাল যদু ভট্ট মশাইয়ের আধখানা গান শুনতে শুনতে নিদ এসে গেল। 
আমার খুব জোরে নাসিকা গর্জন হয় বলে ঘর ছেড়ে চলে এসেছিলুম বারান্দায় । “ফিরায়ে দিতে এলে শেষে সঁপিলে 
নিজেরে’... আহা বন্দেশটি খাসা, শেষটুকুন না শুনে আজ আর যাচ্ছিনে। 

মহারাজ বললেন, দরবারি 'কানাড়া, এই ফটফটে দিনের আলোয় তো সে গান শোনা যাবে না। রাত পর্যন্ত এখানেই 
থেকে যাবে? বাড়িতে 'একাকিনী বিরহিনী তোমার পথ চেয়ে আছে না? 

পঞ্চানন্দ ঠোটের এক কোণে হেসে বলল, মাঝে মাঝে বিরহিনীকে অপেক্ষায় অপেক্ষায় উতলা করে রাখলে রসটা 
মজে ভালো। 

মহারাজ ভুরু তুলে বললেন, বটে ! 

তারপর উঠে দাড়িয়ে বললেন, আমি প্রাতঃকৃত্য সারতে যাব। তুমি যদি থেকেই যাও পঞ্চানন্দ, তা হলে এক কাজ 
করো । ছবির ঘরে গিয়ে রং গুলে রাখো । আজ পেইন্টিং করার সাধ হচ্ছে। 

পঞ্চানন্দ বলল, আমাকেও প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হবে একবার ৷ তবে রাজকীয় প্রাতঃকৃত্যে অনেক সময় 
লাগে, আমাদের মতন চুনোপুটির পাচ মিনিটেই হয়ে যায়। 


২২ 


ফটোগ্রাফির মতন চিত্র অহ্কনেও মহারাজ বীরচন্দ্রের বেশ দক্ষতা আছে। রং-তুলি সব আসে কলকাতা থেকে। তিনি 
স্বয়ং কলকাতায় গিয়ে সাহেবপাড়ার নিলাম ঘর থেকে বিলাতি চিত্র কিনে আনেন । ক্যামেরার ব্যবহার বিষয়ে তিনি যেমন 
কুমারদের গৃহশিক্ষক শশিভূষণের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন, সেই রকম তেল-জল রঙে ছবি আঁকার সময় তিনি 
পঞ্চানন্দের সাহায্য পান। চপলমতি পঞ্যানন্দ যেন খেলাচ্ছলে অতি দ্রুত ফুটিয়ে তুলতে পারে মানুষ ও পশুপক্ষীর নিখুঁত 
রেখাচিত্র । মহারাজের তা দেখে মনে হয়, এ যেন ঈশ্বরদত্ত ক্ষমতা । একজন মানুষকে দেখে হুবহু তার অবয়ব কাগজে 
৬187৯ 
নির্বাহ করতে পারত। পিতা-মাতা কিংবা নিজেদের প্রতিকৃতি আঁকবার জন্য বড়মানুষেরা কত পয়সা খরচ করে। 
কিন্তু পঞ্চানন্দের সেদিকে কোনও মন নেই। সাধারণ কাগজের ওপর সে ইচ্ছে হলে ছবি আঁকে, সেগুলিকে ফেলে-ছড়িয়ে 
দেয়। বেশি মানুষকে নিজের অঙ্কনকৃতিত্ব দেখিয়ে তারিফ নেবার কোনও বাসনাও তার নেই। সে রকম প্রসঙ্গ উঠলেই সে 
ওষ্ঠ উল্টে বলে, না, না, এ সব দেখবার মতন কিছু নয় । তারপরই খ্যাস খ্যাস করে ছিড়ে ফেলে সদ্য আঁকা কোনও ছবি ! 
মহারাজ বীরচন্দ্রও অবশ্য নিজের আঁকা ছবি কিংবা ক্যানভাসের বড় পেইন্টিং অন্যদের দেখাবার ব্যাপারে কুণ্ঠিত । 
তার রং-তুলি চালনা বিশুদ্ধ শখের ব্যাপার । নিফলঙ্ক পটে একটি চিত্র ফুটিয়ে তোলার আনন্দেই তিনি মশগুল । আস্তে আস্তে 
একটা ছবি তৈরি হওয়ার বিস্ময়টাই তিনি উপভোগ করেন। কখনও তাঁর এই বাগানবাণিতে যদি সাহেব সুবোরা কিংবা 
বিশিষ্ট ব্যক্তিরা আসে, তখন মহারাজের নির্দেশে ক্যানভাসগুলো সরিয়ে রাখা হয়, তিনি বাইরের লোকদের তার শিল্পকীর্তি 
দেখাতে চান না। 
বীরচন্ত্রের ছবির রেখা পঞ্চানন্দের মতন সাবলীল নয় । তার পেইন্টিং ও উচ্চাঙ্গের শিল্প হিসেবে বাহবা পাবে না। কিন্তু 
নিজের আনন্দের জন্য যদি কেউ অপটু হাতেও ছবি আঁকে, তাতেই বা দোষ কী ! যার কণ্ঠস্বর সুরেলা নয়, সে কি নিজের 
আনন্দের জন্যও গান গাইবে না? সব খেলায় সবাই জয়ী হয় না। কিন্তু হেরোরা যদি খেলতে না চায়, তাহলে তো কোনও 
খেলাই হবে না । মহারাজ তার অন্য গুণপণাও জাহির করতে চান না পাঁচজনের কাছে। তিনি কবিতা রচনা করেন, কিন্তু 
সাহিত্য জগতে প্রতিষ্ঠা পাবার কোনও বাসনা নেই তীর, শুধু ঘনিষ্ঠ দু'পাচ জনই সেই কবিতা পাঠ করে। তীর কণ্ঠস্বর 
প্রকৃত গায়কের মতন, কিন্তু অন্তরঙ্গদের কাছেও তিনি দু'এক পদ গান গেয়ে থেমে যান। একমাত্র মহারানী ভানুমতীকে 
তাঁর কক্ষের নিভৃতে কখনও সখনও পুরো গান শুনিয়েছেন। 
স্নান সেরে ছবির ঘরে এসে বীরচন্ত্র দেখলেন পঞ্চানন্দ অনেক প্রকার রং তৈরি করে রেখেছে। ক্যানভাসে অসমাপ্ত 
একটি ছবি, প্রায় মাসখানেক আগে মহারাজ এই ছবিটি প্রায় শেষ করে এনেছিলেন, তারপর ব্যস্ত হয়ে পড়েন অন্য কাজে । 
একটি ল্যান্ডঙ্কেপ, এই বাড়ির পেছন দিকের জঙ্গলের দৃশ্য ৷ পঞ্চানন্দ একটি তুলি হাতে নিয়ে সেই ছবির দিকে এক দৃষ্টিতে 
চেয়ে আছে, যেন সে এখনই এক পৌচ রং দেবে। 
মহারাজ একটা হুংকার দিয়ে বললেন, ওহে, তুমি আমার ছবির ওপর খোদকারি করছ নাকি? 
পঞ্চানন্দ পেছন জিভ কেটে বলল, সে কি, মহারাজ ! আমার চোদ্দপুরুষে কেউ এমন বেয়াদপি করেনি । 
খোদার ওপরে খোদকারি করব, আমার সাধ্য কী ! তবে ইচ্ছে একটু হয়েছিল, তা ঠিকই ! 
মহারাজ প্রশ্ন করলেন, কী ইচ্ছে হয়েছিল! 
পঞ্চানন্দ বলল, থাক । সে এমন কিছু না। 
_ এ চিত্রখানা কেমন হয়েছে, ঠিক করে বল তো! 
_ ভয়ে বলব, না নির্ভয়ে বলব? 
_ তুমি আবার মনের কথা বলতে ভয় পাও কবে? 
_-এটা একটা কথার লব্জ। রাজা-মহারাজাদের সামনে এমন বলতে হয়। রূপকথায় পড়েছি। তা হলে আপনি 
আমাকে অভয় দিচ্ছেন ? 
-_বিলক্ষণ ! মন খোলসা করে বলো ! 
-_ মহারাজ, মহাকবি কালিদাসের নাম শুনেছেন? 
তা শুনব না? তুমি আমাকে এমন গণমুর্খ ভাব? 
- আজ্ঞে না। আপনি সুপণ্ডিত । কালিদাসের “অভিজ্ঞান শকুত্তলম' নামে একটি দৃশ্যনাট্য আছে, পড়েছেন নিশ্চয় ? 
_ তা পড়িনি । আমি সংস্কৃত জানি না। 
আপনাকে জানতে হবে কেন ? রাজাদের সহস্র কান, সহস্র বাহু । রাজারা যুদ্ধ জয় করেন অন্যের বাহুবলে । অন্যের 
জ্ঞান আহরণ করেন কানে শুনে । আপনার দরবারে নবরত সভা সাজিয়ে রেখেছেন, বেতনভোগী সংস্কৃতজ্ঞ পণ্ডিত নেই? 
তারা আপনাকে শোনায়নি ? 
__আ মোলো যা ! জিজ্ঞেস করছি ছবির কথা, তুমি টেনে আনলে সমস্কৃত 6 
-_বলছি এই জন্য যে, ভূ-ভারতে আপনিই প্রথম নৃপতি নন, যিনি ছবি । রাজা দুন্মত্তও ছবি আঁকতেন। 
শূরুস্তলার, আলেখ্য, এঁকে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে. তাকিয়ে থাকতেন। দুগ্মস্তের ছবির জ্ঞান তেমন ভালো ছিল না। রাজা 
৮ ত জগত সর কে আমিও সে কথাই বলতে চাই । 
_ অর্থাৎ? 
ছবিতে বড় বেশি বেশি জিনিস এসে গেছে এত গাছ কেন ? একটুও ফাকা নেই। মাঝখানে যে হরিপটাকে 
এঁকেছেন, গাদাগাদি. গাছের চাপে সে বেচারার যেন দমবন্ধ অবস্থা । ছবিতে শুধু বিষয় আঁকলেই চলে না। ছবিতে 
শূন্যতারও বিশেষ মূল্য আছে। 
__-পেছনের ভারাস্তায় গিয়ে দেখ গে, জঙ্গলটা এরকমই দেখায়। 
২৩ 


_ ছবি আঁকার সময় শুধু খালি চোখে দেখলেই চলে না, মনশ্চক্ষেও দেখতে হয়। জঙ্গল তো অনেকখানি, মন ঠিক 
ছবির উপযোগী স্থানটি বেছে নেয় । আর একটা ব্যাপার দেখুন, মহারাজ । ক্যানভাসের একেবারে ডান দিকে আপনি একটি 
শিমুল বৃক্ষ এঁকেছেন, তাতে উজ্জ্বল লাল ফুল। ছবিতে আর কোথাও লাল রং নেই ৷ ছবির এক কোণে এরকম গাঢ় রং 
দিলে সেদিকেই চোখ টেনে নেয়, পুরো ছবিটা মার খায়। বিশেষত লাল রং অতি বিশ্বাসঘাতক । আপনি নিজে দেখুন, 
প্রথমেই আপনার দৃষ্টি ওই ডান দিকে চলে যাচ্ছে কিনা ! 

তা ঠিক। এবার বলো তো, হাতে তুলি নিয়ে তুমি কী চিন্তা করছিলে? শীঘ্র বলো, নচেৎ তোমার গর্দান যাবে ! 

_ আমার ইচ্ছা করছিল, মহারাজ, সত্বর ওই লাল ফুলগুলি মুছে দিই ! 

একবার লাল রং দিয়ে আঁকা হয়ে গেলে তা কি আর মোছা যায় ? 

কেন যাবে না? সেই জন্যই তো সাদা রং গুলেছি। একেবারে না মুছে অস্পষ্টও করে দেওয়া যায় ! 

__পঞ্চানন্দ, তুমি তো পাখোয়াজ চাটাও আর তবলা পেটাও, তুমি ছবি সম্পর্কে এত সব কোথা থেকে শিখলে বলো 
তো? কোনও সাহেবের কাছে পাঠ নিয়েছিলে ? 

কস্মিনকালেও না ! কোনও ছবি আমার চক্ষুকে পীড়া দেয়, কোনও কোনও ছবিতে শুধু চক্ষু নয়, মনেরও আরাম 
হয়। সেই ভাবে আমি ছবির ভালো মন্দ বুঝি ! 

এবার সাদা রঙের পাত্রে তুলি ডুবিয়ে বললেন, সকলের চক্ষু এরকম হয় না । আরও কিছু আছে, তুমি খোলসা 
করে বলছ না ! আমি এই ছবিটা সংশোধন করছি, তুমি দেখ তো ! 

ণ মহারাজ ছবিটি নিয়ে কাজ করলেন। কিন্তু ঠিক তৃপ্তি পাচ্ছেন না, ঠিক যেন মগ্নতা আসছে না। মন চঞ্চল 
হয়ে আছে। একেবারে মগ্ন না হতে পারলে সুকুমার শিল্প প্রার্থিত রূপ পায় না। 

তুলি বোলাতে বোলাতে বীরচন্দ্র জিজ্ঞেস করলেন, পঞ্চানন্দ, তুমি আমার বড় ছেলে রাধাকে ঘনিষ্ঠভাবে চিনেছ? 

পঞ্চানন্দ বলল, যুবরাজ রাধাকিশোর ? অবশ্যই চিনি। তিনি অনেক গুণে গুণী । মহারাজ, আপনি যোগ্য পুত্রকেই 
যুবরাজ পদে বরণ করেছেন। 

মহারাজ বললেন, আমার মন-রাখা কথা শুনতে চাইনি । তোমার সঠিক বিচার বল ! 

পঞ্চানন্দ বলল, মহারাজ, আপনি আপনার সন্তানদের কতখানি চেনেন ? রাজা-রাজড়ারা নিজের সন্তানদের সঙ্গে সময় 
কাটান না। বাৎসল্যের মতন দুর্বলতা বোধ হয় তাঁদের থাকতে নেই। যুবরাজ রাধাকিশোর লাজুক প্রকৃতির, একা একা 
থাকতে ভালোবাসেন, তার বিশেষ বন্ধু নেই, কিন্তু আমি কথা বলে দেখেছি, তীর চরিত্রের গভীরতা আছে। তিনি নিজে 
নিজে অনেক পড়াশুনোও করেছেন। 

মহারাজ বললেন, আর কুমার সমরেন্দ্র সম্পর্কে তোমার কী মনে হয় ? 
রি পঞ্চানন্দ বলল, রাজকুমারদের নিন্দা করা আমার পক্ষে শোভা পায় না। কুমার সমর্ন্দ্েচন্দ্রেরও অনেক গুণ আছে 
ঃসন্দেহে। 

বলতে বলতে পঞ্চানন্দ হাস্য সংবরণ করতে পারল না। 

মহারাজ মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, হাসলে কেন হে? } 

পঞ্চানন্দ বলল, এই যুবরাজি নিয়ে আপনার অন্দরমহলে এবার একটা দারুণ কোন্দল হবে। কী করে সেটা সামলান 
আপনি, সেটাই দেখার বিষয় ! 

তুলিটা ফেলে দিয়ে মহারাজও হাসলেন । ক্ষণে ক্ষণেই মহারানী ভানুমতীর মুখখানা তীর মনে পড়ছে। অন্দরমহলের 
একটি কক্ষে প্রকৃত যে কী ঘটছে, তা অন্য কেউ ধারণাও করতে পারবে না। অন্য কোনও রানীকে নিয়ে সমস্যা নেই। 
মহারানী ভানুমতীর কাছে গেলেই তিনি রাগ, কান্না, অভিমানে হুলুস্থুল কাণ্ড করবেন, এমনকি মহারাজকে আঁচড়ে-কামড়ে 
দিতেও দ্বিধা করবেন না। এখন অন্তত দিন সাতেক ভানুমতীর ধারে কাছে যাওয়া নেই ! 

মহারাজ বললেন, নাঃ, এ ছবিটা আর আমার ভালোই লাগছে না ! 

পঞ্চানন্দ বলল, ল্যান্ডক্কেপ আমারও তেমন পছন্দ নয়। মানুষের ছবিই আসল ছবি। প্রণয়ের কথা ছাড়া যেমন গান জমে না। 
কেন বল তো ! মুখ তবু আঁকা যায়, কিন্তু ফুল ফিগার দাড় করাতে গেলে কিছুতেই সামঞ্জস্য হয় না ! 

সেই ক্যানভাসে একটি অস্পষ্ট নারীমূর্তি রয়েছে, সে নারী স্থলিতবসনা ৷ শরীর সংস্থান ও অঙ্গ-প্রত্যঙ্গ খুবই দুর্বল । 
হি রি জিজ্ঞেস করলেন, সাহেব শিল্পীরা কত হাজারে হাজারে বিবসনা নগ্ন নারীদের আঁকে । এ দেশে 

পারে? 

পঞ্চানন্দ বলল, সাহেবরা হুবহু নর-নারীর শরীর আঁকতে পারে, তার কারণ তারা যে মডেল নেয় ।: 

মহারাজ বললেন, তার মানে ? 

পঞ্চানন্দ বলল, জীবন্ত কোনও স্ত্রীলোক কিংবা ব্যাটাছেলেকে ঘণ্টার পর ঘণ্টা চোখের সামনে রেখে শিল্পীরা তাদের 
আযানাটমি নকল করে। | র্‌ 

মহারাজ অবিশ্বাসের সুরে বললেন, যাঃ, কী যে বল ! কোনও ভদ্রঘরের মেয়েছেলে সব কিছু খুলে-টুলে শিল্পীর সামনে 
দাড়াতে রাজি হবে নাকি ? রাজ্যের হেজিপেঁজি লোক আঁকা ছবিতে তাদের শরীর দেখবে ? ওদের সমাজ এমন উচ্ছন্নে 
গেলে ওরা এত দেশ জয় করে কীভাবে ? 

পঞ্চানন্দ বলল, মহারাজ, পশ্চিম দেশে মানুষের নগ্ন শরীর নিয়ে চিত্র অঙ্কন কিংবা'মূর্তি গড়া নিন্দনীয় নয়। তাকে ওরা 
বলে আর্ট । আমাদের এই ভারতেও হিন্দু আমলে উলঙ্গ মূর্তি গড়া হয়েছে, এমন কত শ্লোক লেখা হুয়েছে। পশ্চিম দেশে 
মডেল ব্যবহার করার বেশ চল আছে, তাতে সামাজিক বাধা নেই । তবে হ্যা, আপনি যে বললেন ভদ্রঘরের মেয়েদের কথা, 
সব সময় ভদ্রঘরের মেয়েরা সবটা খোলাখুলি করতে রাজি হয় না, তখন তারা বাজার থেকে মাগী ভাড়া করে আনে। 
২৪ 


মহারাজ দু' চক্ষু বিস্কারিত করে বললেন, ভাড়া পাওয়া যায় ? এমন অদ্ভুত কথা জীবনে শুনিনি! এ কি চড়কের 
মেলায় হাতি-ঘোড়া ভাড়া করা নাকি ? | 

পঞ্চানন্দ বলল, আমি তো কিছুদিন চন্দননগরে ছিলাম । ফরাসিদের কাছে ওদের ছবি আঁকার কথা শুনেছি । সে দেশ 
ছবির জন্য খুব সুখ্যাত জানেন তো ! প্যারিস নগরীতে দলে দলে যুবকেরা ছবি আঁকা শেখে । আঁকার ইস্কুল আছে। 
সেখানে বারবণিতা কিংবা কোনও চাকরানীকে রোজ হিসেবে টাকা দেয়, মাস্টারের নির্দেশে সেই মাগীরা কখনও কাপড় 
খুলে শুয়ে থাকে, কখনও দাড়ায়, কখনও দেয়ালে হেলান দেয়, ছাত্ররা একসঙ্গে সেই সব ভঙ্গি আঁকা শেখে ৷ এর মধ্যে 
দোষের কিছু নেই। 

মহারাজ বললেন, ওঃ ! এ দেশে তো তা সম্ভব নয়। 

পঞ্চানন্দ বলল, কেন সম্ভব নয় ? 

মহারাজ বললেন, আমি কি বাজার থেকে মেয়েছেলে ধরে আনব নাকি? 

পঞ্চানন্দ বলল, আপনি ধরে আনবেন কেন ? আপনার মুখের কথা কিংবা একটু ইঙ্গিতই তো যথেষ্ট । রাজপুরীতে কি 
দাসী-চাকরানীর অভাব আছে ? মহারাজ, আমি একটি দাসীকে দেখেছি, তার নাম শ্যামা । কী অপূর্ব তার শরীরে গড়ন। 
নিটোল দুটি বক্ষ যেন কচি বাতাবী লেবু, সিংহিনীর মতন সরু কোমর, তন্থুরার মতন গুরু নিতম্ব, যখন হাটে, যেন চলহু 
কামিনী, গজহু গামিনী । তাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে। 

মহারাজ ধমক দিয়ে বলরেন, চোপ ! রাজবাড়ির কোনও দাসীর প্রতি যদি তুমি কুদৃষ্টি দাও, তা হলে তোমার গর্দান 
যাবে ! ঘরে তোমার রূপসী বামা রয়েছে, তবু তুমি অন্য নারীর প্রতি লোভ কর, তুমি তো বড় মন্দ লোক হে! 

দু'হাত জোড় করে, ভয়ে কাপার ভান নিয়ে পঞ্চানন্দ বলল, মহারাজ, এই নিয়ে দু'বার আপনি আমার গর্দান নেবার 
কথা বললেন। তবে তো আমার সত্যিই খুব বিপদ । এই গর্দানটা আরও কিছুদিন টিকিয়ে রাখার সাধ আছে আমার । যদি 
আট 151 
আসে না, শিল্পীকে হ্যাংলা হতে নেই । আমি বলেছিলাম, শ্যামা নামের চাকরানিটিকে ছবি আঁকার মডেল ভালো 
ব্যবহার করা যায় । আর....ইয়ে... মহারাজ, ঘরে অর্ধাঙ্গিনী থাকলেও পুরুষমানুষ অন্য রমণীর রূপসুধা পান করতে পারবে 
না, এমন কথা কোনও শাস্ত্রে লেখা আছে কি ? যদি বা থাকে, স্বয়ং মহারাজ কি তা মানেন? 

মহারাজ এবার হেসে ফেলে বললেন, ওহে বাগীশ্বর, তোমাকে নিয়ে আর পারা যায় না! 

তারপর হাক দিয়ে বললেন, ওরে কে আছিস, মহাদেবীর খাসদাসী শ্যামাকে এখানে ডেকে আন তো এখনই ! 

শ্যামাকে বিশেষ খৌজাখুঁজি করতে হল না। সে এই বাগানবাড়ির সামনেই দু'জন প্রহরীর সঙ্গে ফচকেমি করছিল 
৮১৮7445728955751597/ 

|| 
তারপর সে ঘরের দ্বার বন্ধ হয়ে গেল। 


(2০ 1৫॥ 


মহারানী ভানুমতীও শয্যাগ্রহণ করেননি সারারাত, তবু তার মন বেশ প্রফুল্লই ছিল। সতীনপুত্র রাধাকিশোরকে 
মহারাজ সত্যি সত্যি যুবরাজ হিসেবে মর্যাদা দিয়েছেন শুনে প্রথমে তিনি বিচলিত হয়ে পড়েছিলেন , কিন্তু নিজস্ব 
দৃতীর মারফত খানিক বাদেই যখন জানলেন যে সে ঘোষণা মহারাজ নিজের মুখে করেননি, অমনি তার মনের ভার কেটে 
গেল ! ঘোষমশাই তার শত্রপক্ষ, মনের মধ্যে শতেক প্যাচ, কলকাতার বাবুগুলোই এমন হয়। ঘোষমশাই যা ইচ্ছে বলুক, 
স্বয়ং মহারাজ যখন মুখ খোলেননি, তখন ও ঘোষণার কোনও মূল্য নেই। এ নিশ্চয়ই মহারাজের কৌতুক । তিনি ত্রিপুরা 
রাজ্যের একচ্ছত্র অধিপতি, তিনি যখন খুশি মত বদল করতে পারেন। রাধাকিশোরকে কুমিল্লার জমিদারি দেওয়া হোক না, 
তাতে ভানুমতীর আপত্তি নেই, সিংহাসনে বসবে তাঁর পুত্র সমরেন্্রচ্্র । 

উৎসব শেষে মহারাজ ভানুমতীর কক্ষে রাত্রিযাপন করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এলেন না, 


পড়েছে, বেশ হয়েছে ! | 

মহারাজ গান-বাজনা শুনতে চলে গেছেন বাগানবাড়িতে, সেটাও স্বস্তির কথা । ওই মানা-ঘরে গোনাগুনতি পুরুষমানুষ 
ছাড়া কেউ যেতে পারে না,কোনও নারীর যাওয়ার তো প্রশ্নই নেই । এ বিষয়ে মহারাজের কঠোর নিষেধ আছে। ওই বাড়ির 
ঘরগুলি কেমন, তা ভানুমতী নিজেও দেখেননি । এত যে গান-বাজনা ভালোবাসেন মহারাজ, ও বাড়িতে প্রায়ই আসর 
বসান, কিন্তু একবার যে সেই একটি বাঈজী আনানো হয়েছিল লক্ষ্মৌ থেকে, তাকেও মহারাজ মানা-ঘরে নেননি, তার নাচ 


প্রথম আলো (১ম)_৪ ২৫ 


১1141751555 
বহে ত bee Re 


মহারানীর সাজ শেষ হবার পরই এক দাসী তীর জন্য সকালের জলখাবার নিয়ে এল। তিনি দাসীকে জিজ্ঞেস 
করলেন, মানা-ঘরে কী কী খাবার গেছে রে? 

82777458757 
বলল, মহারাজ শুধু বেলের পানা ও চা খেয়েছেন, আর কিছু না। 

প্রতিদিন সকালে মোহনভোগ ও গাওয়া ঘি-এর লুচি মহারাজের পছন্দসই প্রাতরাশ। তিনি পাঁউরুটি বা বিস্কুট স্পর্শ 
করেন না। তীর বাল্যকালে কী করে যেন রটে গিয়েছিল যে বিস্কুট তৈরি করার সময় কারিগরেরা যেখানে সেখানে সিক্‌নি 
ঝাড়ে আর পাঁউরুটি বানাবার সময় ময়দার তাল দলাইমলাই করা হয় পা দিয়ে। 

মহারাজ ছবির ঘরে ব্যস্ত আছেন এবং মোহনভোগ-লুচি ফেরত এসেছে শুনে ভানুমতীও হাতের ইঙ্গিতে সেসব নিয়ে 
যেতে বললেন । তিনি চা পান করেন না, খেলেন শুধু বেলের পানা । তারপর তিনি দাসীগণসমেত মনোমোহিনীকে বললেন, 
তোরা শোন, মহারাজ যখন আসবেন, তখনই কিন্তু তোরা সবাই সরে পড়বি। একদম সামনে আসবি না । এ ঘরে কেউ 
দা ফি বা করবি না। মহারাজ যদি সারা দিন-সারা রাত থাকেন, তাও ডাকবি না। কিছু দরকার লাগলে আমি 
বেরিয়ে || 

মনোমোহিনী বিশ্বয়ের সঙ্গে বলল, সারা দিন, সারা রাত ! 

ভানুমতী হেসে বললেন, তুই তো জানিস না। মহারাজ একবার আমার ঘরে এলে আর যেতেই চান না। কত কথা 
জমে থাকে আমাদের। একবার দেওয়ানজি কী একটা কাগজ সই করাবার জন্য পাঠিয়েছিল, মহারাজ তাও ভাগিয়ে 

|| 

বেলা বাড়ল, তবু মহারাজের দেখা নেই । শোনা গেল, মহারাজ তখনও কোনও খাবার খাননি, তার ভৃত্য দু'বার 
খাবার-দাবার ফেরত এনেছে। ভানুমতীও কিছু গ্রহণ করলেন না। শ্যামা দাসী বলল,.রানীমা, আপনি তো কাল রাতেও 
৮১১১৭ 

হেসে বললেন, ওই তো এক ঘটি বেলের পানা খেয়েছি। তাতেই দেখ না টেকুর উঠছে। হ্যারে শ্যামা, 
মহারাজ কি গান-বাজনা শুনছেন ও বাড়িতে ? না কারুর সঙ্গে কথা কইছেন? 

শ্যামা বলল, ওই দারোয়ান মিন্সেগুলো যে কোনও খবরই দিতে চায় না। খালি বলে, কাক-পক্ষীরও ঢোকা বারণ । 
তবে সারেঙ্গি-তবলার কোনও আওয়াজ নেই। 

ভানুমতী বললেন, তবে নিশ্চয়ই রাজকার্যের শলা-পরামর্শ করছেন। 

মনোমোহিনী চপলভাবে বলল, মাসি, আমি একছুটে গিয়ে মহারাজকে ডেকে আনব ? 

ভানুমতী বললেন, পাগল নাকি ! তুই বাইরে যাবি কী করে ? ওই মানা-ঘরে কোনও মেয়েমানুষ দেখলে মহারাজ 
একেবারে কেটে ফেলবেন ! 

5451874385৮ তখন সে যে কতবার চুপিচুপি বেরিয়ে জঙ্গলে চলে 
যায়, তা মাসি জানে না। মাসি যদিও মণিপুরের কন্যা, কিন্তু বহুদিন যাবৎ বন্দিনী থাকতে থাকতে এই. দশাটাই তার 
অর হল তাছে। মনোযোল্া জরে জরে তেরা নান ভেরি রডের না বিড ওহ 
ভরত একটা ভিতুর ডিম, কথা বলতেও সাহস পায় না । মনোমোহিনী একদিন একটা গাছেচড়ে মানা-ঘরের দোতলাতেও 
উকি মেরে দেখেছিল । একটা ঘরের দেওয়ালে অনেক ছবি টাঙানো, দেওয়ালের এক কোণে একটা বন্দুক । 

বলল, মাসি, মহারাজ তোমার কথা ভুলে যাননি তো? 

ভানুমতী বললেন, ভুলতে তো পারেনই। ওঁদের কত কাজে মাথা খাটাতে হয় বল তো ! আমরাই কত কথা ভুলে 
যাই। এই দেখ না, কাল সকালেই আমি টিয়াপাখিগুলোকে ছোলা খাওয়াতে ভুলে গিয়েছিলাম । 

কক্ষের অনেকখানিই জুড়ে আছে একটি মেহগনি কাঠের পালঙ্ক, তার ওপর উজ্জ্বল হলুদ-কালো ডোরাকাটা একটা 
সুজনি পাতা । মাঝখানে ঠিক রাজেন্দ্রাণীর মতনই সোজা হয়ে বসে আছেন ভানুমতী, তার পরনের বসনটিও হলুদ । পা দুটি 
ঢাকা । দুই বাহুতে সোনার বাজু, আঙুলে নানা রঙের পাথরের আংটি । তীর কণ্ঠস্বরে কোনও অভিযোগের সুর নেই। 

নামে রাজপ্রাসাদ হলেও কক্ষগুলি তেমন বড় নয়। নারীমহলের কক্ষের জানলা অনেক উঁচুতে । ভানুমতীর এই ঘরটি 
জিনিসপত্রে ঠাসা । ভানুমতীর খুব ঘড়ির শখ, অস্ত সাতখানা ঘড়ি রয়েছে দেয়ালে, তার কোনওটায় ঘণ্টায় ঘণ্টায় কোকিল 
৪৪৯5 -কামার প্রতি মিনিটে নেহাই ঠোকে। 

ও আরও কয়েকজন আত্মীয়া বসে আছে, দাসীরা আছে দরজার কাছে দাড়িয়ে, সবাই উদ্থীব, 
ETE Abe PEL Sls Salon dS do eA cn os A od 
একজন আত্মীয়া বলল, মহারাজ যদি ভুলেই বসে থাকেন, তাকে একবার মনে করিয়ে দিলে হয় না? 
ভানুমতী বললেন, মানা-ঘরে যে কেউ ঢুকতেই পারবে না । মহারাজের সামনে যাবে কি করে? 
২৬ 


মনোমোহিনী ফস করে বলে উঠল, ভতরকে পাঠাও না, মাসি, সে তো ব্যাটাছেলে, সে নিশ্চয়ই পারবে । 
ভানুমতী জিজ্ঞেস করলেন, সে আবার কে রে? 
মনোমোহিনী বলল, সে যে একজন নতুন রাজকুমার হয়েছে গো । কলকাতার মাস্টারের পাঠশালায় পড়ে। 
দাসীদের মাধ্যমে রাজপুরীর সব খবরই চালাচালি হয়। সেই সূত্রে ভানুমতী শুনেছেন যে সম্প্রতি এক মৃত কাছুয়ার 
সন্তান রাজকুমারের পদমর্যাদা পেয়েছে। ছেলেটির বয়েস বেশি না। কৌতূহলী হয়ে ভানুমতী বললেন, যা তো, 
ছোড়াটাকে ডেকে নিয়ে আয় একবার দেখি। 
মনোমোহিনী লাফ দিয়ে উঠে দাড়িয়ে বলল, আমি ডেকে আনছি ! 
ভানুমতী তাকে নিষেধ করে বললেন, না, না, তুই না, তুই যাবি না ! 
ন4245755597/5958575559 
য় গেছে। - 
পুরনো আমলের রাজপ্রাসাদ । বর্তমানে রানী, দাস-দাসী ও আশ্রিতদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, সকলের স্থান 
সঙ্কুলান হয় না। তাই মূল প্রাসাদের গা ঘেঁষে ডাইনে-বীয়ে, পেছনে আরও ছোট ছোট কয়েকটি বাড়ি জোড়া হয়েছে 
অপরিকল্পিতভাবে। সেই রকমই প্রাসাদ সংলগ্ন একটি ক্ষুদ্র গৃহ মহারাজার সচিব ঘোষ মশাইয়ের জন্য নির্দিষ্ট । তার 
একতলার একটি ঘর পেয়েছে ভরত । ঘোষ মশাই থাকেন দোতলায়, একতলার ঘরগুলি স্যাতসেঁতে, পোকা-মাকড়- 
সরীসৃপের উপদ্রব আছে, ভরত তবু নিজস্ব একটি ঘর পেয়েই সন্তুষ্ট । 
মূল প্রাসাদের পেছনের দ্বার দিয়ে বেরিয়ে, একটি ফুলের বাগান পার হয়ে মনোমোহিনী ভরতের ঘরের জানলার কাছে 
দীড়াল। এ ঘরে তেমন রৌদ্র ঢোকে না, কেউ জানলা আড়াল করলে ভেতরে ছায়া পড়ে । ঘরে শুধু একটি কাঠের চৌকি, 
ওপরে তোশক নেই, শুধু চাদর ও বালিশ পাতা । এক কোণে একটি কালো রঙের মাটির কুঁজোর গলা একটি পেতলের 
গেলাস দিয়ে ঢাকা ৷ শুধু এই অস্থাবর সম্পত্তি ছাড়া ভরত এ যাবৎ সংগ্রহ করতে পেরেছে মোট সাতখানি বই, সেগুলি সে 
তার মাথার বালিশের পাশে রাখে, এবং এ বইগুলিই বার বার পড়ে। 
লুঙ্গি পরা, উর্ধাঙ্গে কোনও বসন নেই, খাটের ওপর বসে ভরত একটা বই খুলে মনোযোগী হয়ে আছে। কাল বিজয়া 
দশমীর রাত গেছে, আজ ভাসান, পাঠশালার ছুটি । অন্যদিন এই সময় ভরত পাঠশালায় শশিভূষণের কাছে গিয়ে পাঠ 
নেয়। কিন্তু তিনি আজ কোনও কাজে কুমিল্লা শহরে গেছেন। 
বইয়ের ওপর ছায়া পড়তে ভরত মুখ তুলে তাকাল। 
আবার সেই কিশোরী ! ভরতের বুক কাপে, রোমাঞ্চে নয়, ভয়ে । মনোমোহিনীকে দেখলেই ভরতের মনে হয়, এ 
কোনও বিপদ ঘটাতে চায় । অন্য রাজকুমাররা সবাই তাকে বিদ্বেষের চোখে দেখে, তার সামান্য কোনও খুঁত ধরা পড়লে 
তারা তাকে শাস্তি দিতে ছাড়বে না । এ মেয়েটি কেন বার বার আসে তার কাছে? 4 
মনোমোহিনী চোখ পাকিয়ে বলল, আ্যাই, খুব যে হিজিবিজি পড়ছিস, বল তো, অর্জুনের কটা বউ ছিল? 
ভরত এক চেয়ে রইল । কোনও উত্তর দিল না। 
আবার বলল, পারলি না তো ! ছাই লেখাপড়া করিস। আচ্ছা এইটা বল, অর্জনের কোন বউ তীর-ধনুক 
নিয়ে লড়াই করতে জানে? পু 
ভরত এবারও চুপ করে রইল। 
ভেংচি কেটে বলল, তোর নাম কি ভরত, না জড়ভরত রে £ ওঠ, উঠে বাইরে আয় ! 
এবার ভরত জিজ্ঞেস করল, কেন ? বাইরে যাব কেন? 
মনোমোহিনী বলল, তা হলে আমি ভেতরে গিয়ে তোর ঘাড় ধরে টেনে নিয়ে আসব ? 
ভরত শান্তস্বভাবের হলেও তার শরীর দুর্বল নয়। আর মনোমোহিনী ছিপছিপে গড়নের কিশোরী, সে ভরতের ঘাড় 
ধরে টেনে নিয়ে যাবে, এ কল্পনাও হাস্যকর । তবু সে অনায়াসে এ রকম স্পর্ধার কথা বলতে পারে। 
আবার বলল, শিগগির আয়, মহারানী তোকে ডাকছেন। আমার সঙ্গে না গেলে বীরু সর্দার এসে 
হিড়হিড় করে টেনে নিয়ে যাবে। , 
ভরত বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে রইল । এর মধ্যে সে দেখেছে যে এই কিশোরীটি এ রাজ্যের পাটরানীর 
স্নেহধন্য । কিন্তু পাটরানী তাকে ডাকবেন কেন,? সে আবার কী দোষ করল ? 
পরেই একজন দাসী এসে যোগ দিল মনোমোহিনীর সঙ্গে । তার কাছেও এই বার্তার স্বীকৃতি পেয়ে ভরতকে 
তৈরি হল। মহারানীর সামনে কিছুটা সজ্জিত হয়ে যেতেই হয়। কিন্তু ভরত লুঙ্গি ছাড়বে কী করে, জানলার কাছে 
দাড়িয়ে আছে দুই স্ত্রীলোক । একটা ধুতি নিয়ে সে ভেতরের সিঁড়ির তলায় চলে গেল, তারপর গায়ে দিল একটা পিরান। 
সে বেরিয়ে আসতেই মনোমোহিনী তার পিঠে একটা কিল মেরে বলল, দৌড়ে দৌড়ে চল রে, জড়ভরত ! 
ভানুমতী ভরতকে কয়েকটা প্রশ্ন করেও তার মায়ের কথা মনে করতে পারলেন না। ছেলেটি কথাই বলতে চায় না, 
এই মহিলা মহলে এসে সে যেন আরও লজ্জায় ঘেমে নেয়ে উঠেছে। একে দিয়ে কি কোনও কাজ হবে ? মানা-ঘরের 
প্রবেশছারে হুমদো-হুমদো প্রহরীরা দাড়িয়ে থাকে, তাদের পেরিয়ে সে যাবে কী করে? 
তিনি জিজ্ঞেস করলেন, কী রে, তুই মানা-ঘরে গেছিস কখনও ? 
ভতর দু দিকে মাথা নাডল। 
ভানুমতী অন্যদের উদ্দেশ্যে চেয়ে বললেন, তা হলে কী হবে রে? এ তো পারবে না। 
আদুরে গলায় বলে উঠল, না, মাসি, ওকে পাঠাও ! ও কেন পারবে না ? ও ব্যাটা ছেলে, দারোয়ানদের 
ফাঁকি দিয়ে একবার ফুরুত করে ভেতরে ঢুকে যেতে পারবে না? 
দুর্বলের ওপর অত্যাচার করে অনেকেই আনন্দ পায়, বালক-বালিকা, কিশোর-কিশোরীরাও তার বাইরে নয়। ভরত 
প্রহরীদের হাতে ধরা পড়ে কেমন জব্দ হবে, সেটা ভেবেই মনোমোহিনী খলখল করে হেসে উঠল। 


২৭ 


৮৮748517781 
যেতে পারিস, তা হলে মহারাজকে শুধু বলবি, , মহাদেবী তার জন্য দুয়োর খুলে বসে আছেন। শুধু এই খবরটা 
দিলে তুই এই আংটিটা পাবি। 

ভরত আচ্ছা বলে বেরিয়ে গেল । যদিও যেতে তার পা সরছে না । মানা-ঘরের প্রহরীরা বিশেষ রকম ভীমাকৃতি, ওদের 
কাছে সে ঘেঁষে না কখনও । কিন্তু মহারানীর নির্দেশও অমান্য করতে পারবে না সে। সে আরও আশঙ্কা করল যে, অঘটন- 
ঘটন-পটীয়সী ওই মেয়েটি নিশ্চয়ই তার ওপর নজর রাখার জন্য পিছু পিছু আসবে । মনোমোহিনী অবশ্য এল না, এমন 
প্রকাশ্যে বাগানবাড়ি পর্যন্ত যাওয়া তার পক্ষে সম্ভব নয়। 

চর এসে খবর দিল প্রহরীরা ভরতকে সিঁড়ির মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ভরত বসে আছে কাছাকাছি এক গাছের 
নীচে । মহারাজ দৈবাৎ বেরিয়ে এলে সে কথা বলার চেষ্টা করবে। 

দাসীদের মধ্যে শ্যামা যেমন চতুর, তেমনই তার চটকদার চেহারা । রাজার বিশ্বস্ত প্রহরীরাও তার সঙ্গে কঠোরভাবে 
কথা বলে না, দু একজনের সঙ্গে তার গৃঢ় সম্পর্কই আছে। ভানুমতী বললেন, শ্যামা, কেউ ভেতরে ঢুকবে না বুঝলাম । 
যারা পাহারা দিচ্ছে, তাদের দিয়েই খবর পাঠাতে পারিস না ? চিতুরাম ও বাড়িতে খাবারদাবার দেয়, তাকে বলবি, যে- 
কোনও ছুতোয় শুধু মহারাজের কাছে একবার মহারানী কথাটা উচ্চারণ করবে । তা হলেই ওঁর মনে পড়ে যাবে। 

শ্যামা সেই দায়িত্ব নিয়ে ছুটে চলে গেল। 

এখন দ্রিপ্রহরের আহারের সময়, কিন্তু বাগানবাড়ি থেকে খবর এসেছে, মহারাজ এখনও কিছু খেতে চাননি । ভানুমতী 
হাসি হাসি মুখে বললেন, তা হলে তো আমিও কিছু খাব না। 

অন্যদের খিদে পেয়ে গেছে, মনোমোহিনী এর মধ্যেই টুকিটাকি কিছু খেয়ে এসেছে। প্রত্যেকদিন সে ভানুমতীর সঙ্গে 
ভাত খায়। ভ র সংকল্প শুনে অন্য কেউ খেতে গেল না। 

একটু পরেই সুসংবাদ এল যে শ্যামা ও বাড়ির ওপরে উঠে গেছে। স্ত্রীলোক হয়েও সে কী করে ঢুকল সেটা বিস্ময়কর 
হলেও শ্যামার পক্ষে সবই সম্ভব ৷ প্রহরীদের সে পোষা কুকুরের মতন বশ করে ফেলেছে। 

কিন্তু শ্যামা ফিরে আসছে না কেন ? খানিকবাদে ভানুমতী সত্যিকারের উতলা হয়ে উঠলেন। ওখানে তো তাকে 
ঘন্টার পর ঘন্টা থাকতে বলা হয়নি। কোনও প্রহরীর সঙ্গে গোপনে আশনাই করছে নাকি ? মহারাজের কানে টুক করে 
কথাটা তুলেই তো সে ফিরে আসবে । শ্যামার কোনও বিপদ হল ? মহারাজ বীরচন্দ্র খুব ক্রুদ্ধ হলেও কারুকে চরম শাস্তি 
দেন না। শ্যামাকে ভানুমতী বিশেষ পছন্দ করেন, তার জন্য দুশ্চিন্তায় ছটফট করতে করতে তিনি বলতে লাগলেন, ওরে 
দেখ না, শ্যামার কী হল। 

তিনজন চর আড়াল থেকে নজর রাখতে রাখল বাগানবাড়ির দিকে । ভরত একটা গাছতলায় নিথর হয়ে বসে আছে। 
শ্যামার কোনও চিহ্ন নেই । ভরত সাক্ষি আছে, শ্যামা ও বাড়ির থেকে বেরিয়ে আসেনি। প্রহরীরা কিছুই বলতে চায় না। 

ভানুমতীর এবার একটি বিশেষ নির্দেশ এল প্রহরী দুজনের কাছে। মহারাজের আদেশ তারা কারুকে ভেতরে ঢুকতে 
দেবে না। সেটা ঠিক কথা। কিন্তু মহারানীর নিজস্ব দাসী শ্যামাকে তারা ভেতরে যেতে দিয়েছে। শ্যামা ও বাড়িতে কোথায় 
আছে এবং এতক্ষণ কী করছে তা যদি প্রহরীরা মহারানীকে না জানায়, তা হলে প্রহরী দুজনের গ্রামের বাড়িতে আগুন 
জ্বালিয়ে দেওয়া হবে। 

প্রহরীরাও মহারানী ভানুমতীর ক্ষমতা জানে । তার আদেশে শুধু দুটি বাড়ি কেন, পুরো একটা গ্রাম জলে যেতে পারে। 
তারা ভানুমতীর চরকে জানিয়ে দিল যে, শ্যামা রয়েছে স্বয়ং মহারাজের সন্নিধানে । অনেকক্ষণ । সে কোনও শাস্তিও পায়নি, 
কেননা তার এবং মহারাজের কথোপকথনও শোনা যাচ্ছে মাঝে মাঝে । প্রহরীরা আরও যা জানাল, তা মহারানীর কানে 
তোলা যায় না। একজন প্রহরী বন্ধ দরজার চাবির গর্ত দিয়ে দেখেছে যে, শ্যামার অঙ্গে বসন নেই, সে রঙ্গিণীর মতন 

শ্যামা এক ঘন্টারও বেশি সময় ধরে মহারাজের সঙ্গে এক কক্ষে রয়েছে শুনেই ক্রোধে জ্বলে উঠলেন ভানুমতী । তিনি 
তীক্ষুস্বরে চিৎকার করে উঠলেন, শ্যামা, হারামজাদী, তোর এত সাহস ! জিভ টেনে ছিড়ে দেব ! আয়, শিগগির চলে আয় ! 

যেন শ্যামা শ্রবণ-দূরত্বে আছে, যেন সে মহারানীর হুকুম শুনতে পেয়েই ছুটে চলে আসবে । ভানুমতী আর কোনও 
যুক্তির কথা শুনতে চাইলেন না, তিনি বার বার শ্যামার নাম ধরে ডাকতে লাগলেন । দাসীরা আবার ছুটে গেল । কিন্তু ঘর- 
রইলো বধিরের মতন । 

অপরাহৃও শেষ হয়ে গেল, আকাশে বর্ণবাহার ছড়িয়ে সূর্যদেব অস্ত গেলেন। পাখিরা কুলায় ফিরল, গাছপালাগুলো 
ঝাপসা হয়ে গেল, মানুষের জীবনযাপনের শব্দ স্তিমিত হয়ে এল । রাজপুরীর দেউড়ির দু পাশে দাউ দাউ করতে লাগল দুটি 
মশাল, নির্দিষ্ট দাসীরা প্রতিটি কক্ষে রেড়ির তেলের প্রদীপ জ্বেলে দিতে এল। 

মহারানী ভানুমতী এখন অপ্রকৃতিস্থের মতন ছটফট করছেন। পালঙ্ক থেকে নেমে একবার আলুথালু বেশে ছুটে 
বেড়াচ্ছেন সারা ঘর, কেউ তাকে ধরে রাখতে পারছে না । কখনও নিজেই শুয়ে পড়ে দাপাচ্ছেন হাত-পা । অনবরত বলছেন 
শ্যামা কোথায়, শ্যামা, তাকে ডেকে নিয়ে আয়, সে হতচ্ছাড়ির নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আয়, এত বড় সাহস তার, 
কোথায় সে লুকিয়ে আছে। 

মহারাজের নাম আর উচ্চারণ করছেন না তিনি। এক অভিজ্ঞ, কূটনীতিজ্ঞ, প্রণয় নিপুণ পুরুষের প্রতিশ্রুতিতে বিশ্বাস 
করে বসেছিলেন এই রমণী, সরলা বালিকা মতন বিশ্বাস, এখন তার পৃঞ্জীভূত অভিমান যেন বিষ হয়ে গেছে, সেই বিষের 
জ্বালা তার সর্বাঙ্গে। অন্য কেউ কোনও সাস্তবনা দিতে পারছে না, সবাই নীরব, এমনকি চপল স্বভাব মনোমোহিনী পর্যন্ত 
আড়ষ্ট হয়ে দাড়িয়ে আছে একপাশে । 
২৮ 


এক সময় লাফ দিয়ে খাট থেকে নেমে এসে ভানুমতী এক দাসীর টুটি চেপে ধরে ডাকিনীর মতন চক্ষু পাকিয়ে বিকট 
স্বরে জিজ্ঞেস করলেন, শ্যামা কোথায় আছে বল ? তোরা জানিস, আমার কাছে লুকোচ্ছিস। 

দাসীটি প্রাণের দায়ে বলল, শ্যামা এখনও মানা-ঘরে রয়েছে । আর কোথাও যায়নি। তিন সত্যি করে বলছি, রানীমা-_ 

ভানুমতী তার মাথা ধরে প্রবল ঝাঁকুনি দিয়ে বললেন, কেন তাকে ডেকে আনছিস না? যা, যা by 

দাসীটি বলল, সে ঘরের দরজা বন্ধ । ভেতর থেকে কুলুপ দেওয়া । 

হঠাৎ থেমে গেলেন ভানুমতী, তার হাত অবশ হয়ে গেল, চক্ষু. থেকে নিবে গেল তেজ । তিনি নিঃশব্দে দাড়িয়ে 
রইলেন কয়েক মুহূর্ত, যেন একটা কাঠামোবিহীন খড়ের মূর্তি, এখনই খসে পড়বেন ভূমিতে । ফাকা গলায় বললেন, তোরা 
যা, সবাই যা, কেউ থাকিস না, আমি এখন শোব। এ 

একে একে সবাই বেরিয়ে গেল ঘর থেকে । মনোমোহিনী ইতস্তত করছিল, ভানুমতী তাকেও বললেন, চলে যা এখান 
থেকে। 

তারপর দরজা বন্ধ করতে করতে বললেন, আর আমাকে কেউ ডাকবি না। এই দরজা আর খোলা হবে না। 

কোনও কোনও সংবাদের প্রচার মাধ্যম লাগে না। কোনও কোনও সংবাদ দেওয়াল কিংবা বন্ধ দরজার বাধাও মানে 
না। গভীর রাতে মহারাজ বীরচন্দ্র যখন বাগানবাড়ি থেকে ছুটে এলেন প্রাসাদে, ততক্ষণে ভানুমতীর ঘরের দরজা ভাঙা 
হয়ে গেছে। সারা সন্ধে সেই দরজার বাইরে ভিড় করে দাড়ানো নারীরা শুনছিল ভেতরের কাতর শব্দ । শুধু বুকফাটা তীক্ষ 
আঃ আঃ ধ্বনি । অন্য মহল থেকে ছুটে এসেছিল রানীরা ৷ শত ডাকাডাকিতেও দরজা খোলেননি ভানুমতী । এক সময় তার 
সেই আর্তনাদও থেমে গিয়েছিল। তারপর আর কোনও সাড়াশব্দ নেই। তখন কুমার রাধাকিশোরের নির্দেশে দরজা ভেঙে 
ফেলা হল। 

মহারাজ বীরচন্দ্র পালক্কের পাশে দাড়িয়ে দেখলেন ভানুমতীর বুকের ওপর দু হাত চাপা, চক্ষু দুটি খোলা, প্রাণবায়ু 
নির্গত হয়ে গেছে অনেকক্ষণ আগে। সারা ঘরময় ভানুমতীর অলঙ্কার ছড়ানো । কাছে কোনও বিষের পাত্র নেই, শরীরে 
কোনও অন্ত্রাঘাতের চিহ্ন নেই। রাজবৈদ্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দিয়েছেন । 

বীরচন্ত্র আস্তে আস্তে হাটুগেড়ে বসলেন ভূতপূর্ব মহারানীর পায়ের কাছে। ফুঁপিয়ে ওঠার আগে বললেন, ঘরটা ফাকা 
করে দীও, এখন এখানে কেউ থাকবে না। 


3%7 
টন" 0৬ ॥ 


রাজপুরী একেবারে নিস্তব্ধ । বড় একটা বটগাছে অসংখ্য পাখির বাসার মতন এই প্রাসাদেও খোপে খোপে অনেক 
মানুষ । তবু তারা চলা ফেরার সময় পায়ের আওয়াজ গোপন করতে ব্যস্ত। সবাই কথা বলছে ফিসফিসিয়ে। মহারাজ 
শোকে মগ্র। শুধু শোকগ্রস্তই নয়, মহারাজ মহাক্রুদ্ধও হয়ে আছেন। সচরাচর খোসমেজাজি ও সুরসিক 
বীরচন্দ্র এখন যখন-তখন অগ্নিশর্মা হয়ে উঠছেন। কেউ তার সামনে পড়তে সাহস পায় না। এর মধ্যে একজন আলতা- 
দাসীকে দেখে তিনি সম্পূর্ণ বিনা কারণে গর্জে উঠে বলেছিলেন, এই, তুই এখানে কী করছিস, বেরিয়ে যা, বেরিয়ে যা। 
জীবনে আর কখনও এই প্রাসাদে ঢুকবি না ! 
চোখের জল ফেলতে কেউ কখনও দেখেনি, মাঝে মাঝে গান-বাজনা শুনতে শুনতে তাঁর চক্ষু সজল হয়ে ওঠে বটে, কিন্তু 
শোক-তাপ তিনি শীস্তভাবে সহ্য করতে জানেন। রাজা-মহারাজাদের সর্বসমক্ষে বেশি আবেগ বা উচ্ছাস দেখাতে নেই। 
এবারেও মহারাজ অন্যদের সামনে কীদেননি, বাগানবাড়ি থেকে দৌড়ে এসে ভানুমতীর শয্যার পাশে বসে পড়ে তিনি ঘর 
খালি করে দিতে বলেছিলেন, কিন্তু দূর থেকে অনেকে তার হাহাকার শুনতে পেয়েছে। ভানুমতীর মৃত্যু খুব আকম্মিক, তিনি 
সুস্বাস্থ্যবতী ছিলেন, রোগ ছিল না কোনও,-সেজন্য মহারাজ এত বেশি আঘাত পেয়েছেন, তা অস্বাভাবিক নয়, তবু তার 
৪১৪১41845৮5 ৮১৮5 , রাত্রি-প্রভাতেও সেই শব দাহ 
করতে দিতে রাজি হননি। শিশুর মতন অবোধ হয়ে গিয়ে বারবার বলছিলেন, না, না, ভানুকে কেউ আমার কাছ 
থেকে নিয়ে যেতে পারবে না ! সরে যা, তোরা সব সরে যা ! আত্মীয়-পরিজন, তার একাস্ত সচিব, রাজপুত্রদের অনুরোধেও 
তিনি কর্ণপাত করেননি। সারা দিনে মহারাজের আলিঙ্গন থেকে সেই মৃতদেহ ছাড়াতে পারেনি কেউ । শেষপর্যন্ত কুমার 
সমরেন্ত্রচন্্র, যুবরাজ রাধাকিশোর মহারাজের পা ধরে মিনতি করতে লাগলেন। মৃত্যুর চব্বিশ ঘণ্টার মধ্যে দাহ কার্য সম্পন্ন 
করতে না পারলে মহা পাপ হয়। 
শ্বশানে যাননি মহারাজ । তিনি ভানুমতীর কক্ষেই রয়ে গেলেন। মহারানীর সঙ্গে রাত্রিযাপন করার প্রতিশ্রুতি দিয়েও 
তিনি আসেননি, এখন তিনি রাতের পর রাত কাটাতে লাগলেন এই শূন্য ঘরে । মাঝে মাঝে তিনি উচ্চৈঃস্বরে কার সঙ্গে 
কথা বলেন? রর 
তিনদিন তিনি সেই মহল থেকে বেরুলেন না একবারও, রাজকার্যে তার মতি নেই, জরুরি কোনও দলিলে সই 
করতেও তিনি রাজি নন। দাস-দাসীরা খাবার সাজিয়ে দিয়ে যায়, তিনি স্পর্শ করেন না কিছুই ৷ অন্য রানীরা এসে সাধ্য 
সাধনা করেছেন কত, কর্ণপাত করেননি মহারাজ । তার ওপর জোর করার কেউ নেই । বীরচন্দ্রের জননী এখনও জীবিত, 
কিন্তু তিনি বর্তমানে রয়েছেন উদয়পুরে । 


২৯ 


তিনদিন পর মহারাজ সেই কক্ষ থেকে বেরুলেন বটে কিন্তু কথা বলেন না কারুর সঙ্গে । তার হাটা-চলা যেন 
18৮58 মুখখানা গনগনে হয়ে আছে রাগে । তিনি নিজের ওপরেই সাজ্ঘাতিক 
ক্রুদ্ধ । ভানুমতীকে তিনি কতকাল ধরে চেনেন, ভানুমতীর তেজ, জেদ, চাপল্য, রাগ সবই তিনি জানেন। কিন্তু অভিমানের 
বশে ভালুমতী যে আত্মঘাতি্নী হতে পারেন, তা তিনি রে ভাবেনি । সচিব, দেওয়ান আর ঠাকুর লোকদের করার 
জন্য রাধাকিশোরের নাম তিনি যুবরাজ হিসেবে ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু এ প্রস্তাব তো তিনি আবার ইচ্ছে করলেই 
বদল করতে পারেন । সমরেন্দ্র তীর প্রিয় সন্তান । ভানুমতী এটা না বুঝেই চলে গেল ! 

ভোজ উৎসবের পরদিন সকালেই সমরেন্দ্র দূরের জঙ্গলে চলে গিয়েছিল শিকার করতে তার মামার বাড়ির আত্মীয়দের 
সঙ্গে। শিকারের উপলক্ষ শলা-পরামর্শের পক্ষেও আদর্শ। মায়ের সংবাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে সমরেন্দ্রকে। 
৮৮৮৮5৮৮৮১28 পিন 
দিকে আসছে না একবারও । 

বীরচন্্র প্রাসাদ থেকে বেরিয়ে উদ্যান পায়চারি করছেন কখনও কখনও, মাঝে মাঝে কমলদিঘির ধারে একা বসে 
থাকছেন চুপটি করে। স্কুল পালানো বালকের মতন ছোট ছোট ঢিল ছুঁড়ে দেখছেন তরঙ্গভঙ্গ । গভীর কালো জলে যেন কার 
চোখের কথা মনে পড়ে । ঘন ডালে কও একট সাহ রানি মি রো লে দিকে 
তাকিয়ে থাকেন, পাখিটাকে দেখা যায় না। ওই শিসের মতনই মহারাজের অবচেতনে কিছু যেন গুঞ্জরিত হচ্ছে, অদেখা- 
পাখিটার মতন তা ভাষায় রূপ পাচ্ছে না। 

এক একবার তিনি উঠে যাচ্ছেন মানা-ঘরে, অসমাপ্ত ছবি আঁকার চেষ্টা করে একটু পরেই ফেলে দিচ্ছেন তুলি। 
ফটোগ্রাফির ঘরে গিয়ে নাড়াচাড়া করছেন পুরনো প্রিন্ট । গানের ঘরে বাজাতে চেষ্টা করছেন এসাজ, কিছুতেই মন লাগছে 
না। কিছুতেই মনের অবসাদ কাটছে না। 

বেশ কয়েকজন মহারাজের কাছাকাছি গিয়ে ধমক খেয়েছে। একান্ত সচিব ঘোষমশাই বুদ্ধিমান মানুষ, তিনি প্রথম 
কয়েকদিন মহারাজের সঙ্গে কোনও কথাই বলতে যাননি, বয়স্কমানুষকে সান্ত্বনা দেওয়া যে অতি দুঃসাধ্য তা তিনি জানেন। 
রাজা-মহারাজারা সহজে কাতর হন না, আর যে রাজার অনেক রানী, তীর পক্ষে এক বিগতযৌবনা রানীর মৃত্যুতে এমন 
ব্যাকুল হয়ে পড়া নিছক শোক হতে পারে না, আরও অন্য কিছু কারণ আছে নিশ্চিত। ঘোষমশাই দূর থেকে কয়েকদিন 
০9955154571 


ছবি-ঘরে একটা তুলি হাতে নিয়ে বিহ্বল হয়ে বসে আছেন বীরচন্র। আজ সকালে ঠিক করেছিলেন, ভানুমতীর একটি 
চিত্র অঙ্কন করবেন। কিন্তু ইজেলের সামনে দীড়াবার পর, কী আশ্চর্য, ভানুমতীর মুখচ্ছবি স্পষ্ট মনে আসছে না। এও কী 
সম্ভব ! ভানুমতীর কথা চিন্তা করে তীর নিদ্রাহীন রাত কাটে, অন্ধকারের মধ্যে জুলজুল করে ভানুমতীর মুখ, আর এখন এই 
দিবালোকে সেই মুখ আবছা হয়ে গেল কী করে ? কেমন যেন জলে-ডোবা মূর্তির মতন ! 
ভানুমতীর ফটোগ্রাফ তিনি তুলেছেন কয়েকখানা । এখানে হাতের কাছে তার প্রিন্টগুলি নেই, ডের 
মনশ্চক্ষে দেখতে না পেলে ফটোগথ্রাফ দেখে চিত্রাঙ্কনের প্রয়োজন কী ? মনের কোন অতলে তলিয়ে 
৮4871 ক 
হয়ে তিনি বুঝলেন, না, রে বাংলা। জানলা দিয়ে তিনি দেখলেন, প্রশস্ত বারান্দায় ধীর পদে পায়চারি করছেন 
ঘোষমশাই। পরিষ্কার, বাৃত কণ্ঠে আবৃত্তি করছেন: 
“হয় তো জানো না, দেবি, অদৃশ্য বাঁধন দিয়া 
নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। 
গেছি দূরে, গেছি কাছে, সেই আকর্ষণ আছে, 
পথভ্রষ্ট হই নাকো, তাহারি অটল বলে ! 


তানুমতীয় মৃত্যুর পর পঞ্চম দিনে এই থম বের কষ্ট থেকে একটি ্বাজাবিক বাকা নির্গত হল। 
ঘোষমশাই কাছে এসে মহারাজকে নমস্কার করে বললেন, শশিভূষণের কাছে একটা বই আছে । তাতে এই পঙ্ক্তিগুলি 

পড়ে ভালো লেগে গেল। আমাদের বৈষ্ণব কাব্যে রাধার বিরহ কিংবা শোকের কথা অনেক আছে। কিন্তু পুরুষের শোকের 
০০১৮১8৭4১৮4 

মহারাজ বললেন, কবিটি কে ? হেমবাবু কিংবা 

ঘোষমশাই বললেন, না, না। এ এক অতি তরুণ কবির রচনা। এর নাম রবি ঠাকুর। 

মহারাজ ভ্রকুধ্ধিত করে বললেন, ঠাকুর ? আমাদের ত্রিপুরার ঠাকুর লোকদের কেউ নাকি? 

ঘোষমশাই বললেন, না, মহারাজ । ত্রিপুরায় কবি বলতে তো আপনিই একমাত্র । আর মদন মিত্তির আছেন । এই রবি 
ঠাকুর কলকাতার ৷ এর সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না। শশিভূষণ অনেক খবর রাখে। 

মহারাজ বললেন, আহা, ভারি খাসা রচনা ! আবার শোনাও তো! 


ঘোষমশাই পুনরায় আবৃত্তি করলেন : 
‘হয়তো জানো না, দেবি, অদৃশ্য বাঁধন দিয়া 
নিয়মিত পথে এক ফিরাইছ মোর 


ঘোষমশাই থামতেই মহারাজ অতৃপ্তভাবে বললেন, আহা ! এ যে আমারই মনের কথা । আরও শোনাও। আর একটু ! 
৩০ 


ঘোষমশাই সঙ্কুচিতভাবে বললেন, আর যে মনে নেই। মাত্র দু একবার পড়েছি। শশিভুষণের কাছ থেকে বইখানা 
আনাব? 

শশিভূষণের কাছে খবর যাবে, তারপর বইটি আসবে, এই দেরিটুকুও যেন সহ্য করতে পারবেন না মহারাজ, তাই 
বললেন, চলো তো, শশিভৃষণের কাছে বইটা দেখি গে। 

এই কদিন বীরচন্ত্র পোশাক পরিবর্তন করেননি, ধুতি ও বেনিয়ান মলিন হয়ে গেছে, পায়ে খড়ম, গালে খোচা খোচা 
দাড়ি, তিনি দ্রুত পদে এগিয়ে চললেন পাঠশালা বাড়ির দিকে। 

আজ সকালেও শষিতৃষণ একজন মাত্র ছাত্র নিয়েই ক্লাস চালাচ্ছেন। শ্রেটে ইংরেজি লেখা শিখছে ভরত । এর মধ্যেই 
সে শুনে শুনে লিখতে শিখেছে অনেকটা । শশিভৃষণ ডিকটেশন দিচ্ছেন, Once upon a time, there lived... 

মহারাজ ভেতরে ঢুকে দাড়িয়ে পড়লেন । ঘোষমশাই প্রায় দৌড়ে এসে বললেন, ওই যে সেই রবিবাবুর বইটা, বার 
করো তো, শিগগির, শিগগির । 
শশিভূষণ বললেন, বইটা তো আমি ভরতকে পড়তে দিয়েছি। ভরত, কোথায় রেখেছিস রে? তোর ঘরে? 
বইখানি ভাগাক্রমে ভরতের সঙ্গেই আছে। ছেঁড়া ঝুলি থেকে বইটি বার করে দিয়ে অদৃশ্য হয়ে যাবার ভঙ্গিতে সে 
দেয়ালের এক কোণে সেঁটে দাড়িয়ে রইল । 


এ পাড়ে দীড়ায়ে, দেবি, গাহিনু যে শেষ গান 
তোমারি মনের ছায়া, সে গান আশ্রয় চায় 
একটি নয়নজল তাহারে করিও দান...” 

মুখ তুলে তিনি বললেন, তুমি ঠিক বলেছ, ঘোষমশাই, পুরুষের এমন বেদনার গাথা তো আগে এত মর্মস্তুদ করে 
কেউ লেখেনি । আহা, নিশ্চয় এর বুকেও শোকের শেল বিধেছে। আমারই মতন এই কবিও বুঝি তার প্রিয়তমা মহিষীকে 
সদ্য হারিয়েছে ! 

শশিভূষণ গলা খাঁকারি দিয়ে বললেন, না, মহারাজ__ 

বীরচন্দ্র বললেন, না মানে? 

শশিভৃষণ বললেন, এই কবির বয়েস খুবই কম, একুশ-বইশের বেশি নয়। আমি যতদূর জানি, ইনি বিবাহ করেননি ! 

বীরচন্দ্র বললেন, কলকাতার বাবুদের বুঝি একুশ-বাইশ বছরে বিবাহ হয় না ? কত বয়েস পর্যন্ত তারা আইবুড়ো 
থাকে? ত 

শশিভূষণ বললেন, তা নয়, ওই বয়েসে অনেকেরই বিবাহ হয় বটে, তবে ইনি তো বড় ঘরের ছেলে, এঁদের বিবাহ 
খুব ঘটা করে হয়, সংবাদপত্রে সে খবর ছাপা হয়। E 

--বড় ঘর মানে কোন ঘর? 

_ জোড়াসীকোর ঠাকুর বাড়ি । এই রবিবাবু দেবেন ঠাকুরের কনিষ্ঠ পুত্র । 

__দ্বারকানাথ ঠাকুরের বংশ । দ্বারকাবাবুর সঙ্গে আমাদের পরিবারের একবার যোগাযোগ হয়েছিল বলে শুনেছি। 
দেবেন্দ্রবাবুর নাম শুনেছি বটে, কখনও সাক্ষাৎ হয়নি। 

-_ওই ঠাকুরবাড়ি থেকে ভারতী নামে একটা মাসিক কাগজ বেরোয়। আপনি বোধহয় সে পত্রিকাটি দেখেননি, 
মহারাজ । আমি সেই পত্রিকায় গ্রাহক । সে কাগজে প্রত্যেক সংখ্যায় এই ছেলেটির এব্ধিক লেখা থাকে । নাম ছাপা হয় না 
অবশ্য, কিন্তু আমি পড়লেই ঠিক চিনতে পারি। কবিতার চেয়েও ইনি গদ্য অধিক ভালো লেখেন। বালক বয়েস থেকেই 
রবি ঠাকুরের নানান রচনা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। ছেলেটির বেশ কলমের জোর আছে। এর মধ্যেই একাধিক গ্রন্থ 
প্রকাশিত হয়ে গেছে । অবশ্য নিজেরাই পয়সা খরচ করে ছাপায়। 

বইখানির প্রথম পৃষ্ঠা খুলে মহারাজ অস্ফুট স্বরে বললেন, একুশ-বাইশ বছরের ছেলে ? 

বইটির নামপত্রে লেখা : ভগ্নহৃদয় । শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত । কলিকাতা বাল্ীকি যন্তরে...মুদ্রিত... ৷ দাম এক টাকা। 

উতৎসর্গের পৃষ্ঠায় শ্রীমতী হে-র উদ্দেশ্যে লেখা একটি পীচ স্তবকের উপহার কবিতা । 

মহারাজ চোখ তুলে জিজ্ঞেস করলেন, “শ্রীমতী হে’, এর মানে কী? 

ঘোষমশাই বললেন, হেমাঙ্গিনী বা হেমবালা-টালা কেউ হবে । 

মহারাজ আবার জিজ্ঞেস করলেন, তবে যে তোমরা বললে এর বিবাহ হয়নি ? 

ঘোষমশাই বললেন, মা কিংবা দিদি-টিদি কেউ হতে পারে। 

মহারাজ এবার খানিকটা ধমকের সুরে বললেন, মা কিংবা দিদি হলে এমন সীটে নাম লিখবে কেন? 

এ প্রশ্নের কী উত্তর হতে পারে তা শশিভৃষণ বা ঘোষমশাই কেউই জানেন না । সুতরাং নীরব রইলেন। 

মহারাজ জানতে চাইলেন, এই ছেলেটির আর কি বই আছে? 

শশিভৃষণ বললেন, আমি 'রুদ্রচণ্' নামে একটি নাটিকা পড়েছি। সেখানি তেমন সরেশ হয়নি । তবে, ‘ভারতী’ পত্রে 
এর গদ্য রচনাগুলি একেবারে অনবদ্য । * 

মহারাজ “ভগ্রহদয়' থেকে নিজে কয়েক লাইন পড়লেন। তারপর ঘোষমশাইয়ের দিকে বইটি এগিয়ে দিয়ে বললেন, 
তুমি পাঠ করে শোনাও ৷ তোমার কণ্ঠস্বর ভালো । 

ঘোষমশাই পড়তে লাগলেন : 

“আজ সাগরের তীরে দীড়ায়ে তোমার কাছে 
পরপারে মেঘাচ্ছন্ন অন্ধকার দেশ আছে 


৩১ 


দিবস ফুরাবে যবে সে দেশে যাইতে হবে 
এ পারে ফেলিয়া যাব আমার তপন শশী...” 

কে বলে কবিতা পাঠের কোনও উপকারিতা নেই ? এই কয়েকটি দিন বীরচন্ত্রের মনখানি দুর্ভেদ্য কুয়াশায় ঢাকা 
পড়েছিল। তীর বোধ বুদ্ধি, চিন্তাশক্তি অবশ হয়েছিল, এমনকি ছিল ঝাপসা। কবিতা শুনতে শুনতে সেই কুয়াশার 
জাল কেটে যেতে লাগল, ফিরে এল অনুভূতির তীক্ষতা। র মৃত্যুর পর তিনি তার অভ্যেসমতন গৌফ চুমড়োভেও 
ভুলে গিয়েছিলেন । এবার গৌফে আঙুল বোলাতেই বোঝা গেল তিনি আবার স্বাভাবিক হয়ে আসছেন। ফিরে এল তামাকের 
নেশা । এমনকি এতদিন পর তিনি খিদে অনুভব করলেন। 

কিছুক্ষণ কবিতা পাঠ শ্রবণ করার পর মহারাজ ইকো-বরদারের জন্য ছটফট করতে লাগলেন । ঘোষমশাইকে থামিয়ে 
দিয়ে তিনি বললেন, দাও, বইখানি আমি নিয়ে যাই। 

এতক্ষণ পর ভরতের দিকে তার চোখ গেল। ভরত এ ঘর ছেড়ে চলে যায়নি, সে তৃষ্ণাতের মতন মহারাজ ও অন্য 
দু'জনের কথোপকথন ও কবিতা পাঠ শুনছিল। মহারাজ জিজ্ঞেস করলেন, কি রে, তুই এ সব পড়িস নাকি ? 

যে-কাব্য মহারাজের ভালো লেগেছে, সেই কাব্য মহারাজেরও আগে ভারতের মতন এক অকিঞ্চিৎকর মানুষের পক্ষে 
পড়ে ফেলাটা দোষের কি না তা সে বুঝতে পারল না। কিছু উত্তর দিল না সে, বিবর্ণ হয়ে গেল তার মুখখানি । 

মহারাজ আর কিছু বললেন না, বেরিয়ে গেলেন দ্রুতপদে। 

প্রাসাদে ফিরে মহারাজ স্নান করলেন অনেক সময় নিয়ে। তারপর পরিপূর্ণ আহারে বসলেন। সেই পর্ব শেষ হলে 
আলবোলার নলে কয়েকবার টান দিতে না দিতেই ঘুমে ঢুলে তার চোখ। দিলেন প্রায় চার ঘণ্টা । ঘুমের মধ্যে 
ভ্রুকুঞ্চন নেই, প্রশান্ত ওষ্ঠের ভঙ্গি। এক অর্বাচীন কবির রচনা তাকে সুস্থ করে তুলেছে। 

সন্ধের পর ভানুমতীর কক্ষে প্রদীপের আলোয় তিনি জোরে জোরে পাঠ করতে লাগলেন ‘ভগ্ন হৃদয়’ । যেন তিনি 
ভানুমতীকেই শোনাচ্ছেন। 

পরদিন থেকে মহারাজ অনেকটা স্বাভাবিকভাবে সরকারী কাজকর্ম শুরু করলেন বটে তবে সবাইকে বুঝিয়ে দিলেন 
যে তার শোকপর্ব এখনও শেষ হয়নি। প্রথম কয়েকটি দিন তীর ভাবাবেগ ছিল যুক্তিহীন রকমের বিহ্বল, তারপর তিনি 
মহারানীর বিচ্ছেদ শোক পালন করতে লাগলেন রাজকীয় প্রথাবিহিতভাবে । সকালে কিছুক্ষণ তিনি কীর্তন গান শোনেন, 
তখন তার মুখখানি গষ্ঠীর থমথমে হয়ে থাকে, চক্ষু মাথা দোলান শুধু, আগেকার মতন আহা আহা শব্দে তারিফ করেন না। 
কিংবা নিজে আখর দিয়ে হঠাৎ হঠাৎ গেয়ে ওঠেন না। ) 

ঠিক একঘন্টা কীর্তন শ্রবণের পর তিনি জলপান সেরে নেন, তারপর যান দরবারে। দেওয়ান ও মন্ত্রীদের তিনি 
প্রয়োজন মতন নির্দেশ দেন দুটি একটি বাক্যে । বোঝা যায় নিছক কর্তব্যের খাতিরেই তিনি সিংহাসনে এসে বসেছেন। 
কারুর আবেদন শুনতে শুনতে মধ্যপথে উঠে চলে যান অকস্মাৎ । 

বিকেলবেলা গান-বাজনার আসর বসে বটে, কিন্তু কালোয়াতি গান কিংবা হালকা রসের গানও নয় । শুধু পদাবলি ও 
ধর্মসঙ্গীত । পঞ্চানন্দ পাখোয়াজ বাজিয়ে বিরহের পালা ধরে, তার গাম শুনলে সকলেরই চোখে জল আসে । এই নেশাখোর, 
ধড়িবাজ লোকটি গান গাইবার সময় একেবারে রূপান্তরিত হয়ে যায়, তখন তার কণ্ঠ দিয়ে যেন অমৃত ঝরে। 

রাত্রে মহারাজের শয্যা নারীবর্জিত। কোনও রানী কিংবা রক্ষিতার কক্ষেই তিনি এর মধ্যে একদিনও পদার্পণ 
করেননি। এমনকি স্ত্রীলোকদের সেবাও গ্রহণ করছেন না। ভানুমতীর স্মৃতি যে তার হৃদয়ে তীব্রভাবে অঙ্কিত তা তিনি 


য় দিচ্ছেন সকলকে । : 

ছবি আঁকা কিংবা ফটোগ্রাফি জর্চাও এখন সম্পূর্ণ বন্ধ । তবে দিনের কোনও সময়ে কিছুক্ষণের জন্য তিনি কবিতা রচনা 
করেন। ‘ভগ্নহৃদয়' নামে এক তরুণ কবির কাব্যগ্রন্থ তার নিজের কবিত্ব শক্তিকেও উক্কে দিয়েছে। বেশ ঝরঝর করে লিখে 
যেতে পারছেন পাতার পর পাতা । মহারাজের কবিতা চর্চা অবশ্য কোনও নিভৃত সাধনার ব্যাপার নয়। লেখামাত্রই তিনি 
কয়েকজনকে শোনাতে চান, সেইজন্য দু-তিনজন অন্তরঙ্গ ব্যক্তি সে সময় তার কাছাকাছি থাকে। দুচার লাইন লিখেই তিনি 
তাদের শুনিয়ে জিজ্ঞেস করেন, ঠিক হয়েছে ? উপমাটি কেমন, জুতসই তো ? সেই লাইনগুলি মুখে মুখে ছড়িয়ে যায়। 
রাজপুরীর সবাই জানে মহারাজ বীরচন্দ্র মানিক্য তাঁর প্রিয়তমা মহিষী ভানুমতীর স্মৃতি অমর করে রাখছেন কবিতায়। 

ভানুমতীর অকাল মৃত্যুতে তার বাপের বাড়ির পক্ষ, রাজধানীর মণিপুরি সম্প্রদায় খুবই ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে আছে। 
নীরোগ মহারানীর এমন আচম্বিতে মৃত্যু বরণ করা খুবই সন্দেহজনক ঠিকই, কিন্তু তার খাদ্যে বিষপ্রয়োগ কিংবা তাকে 
কোনওরকম হত্যার চেষ্টার বিন্দুমাত্র প্রমাণ পাওয়া যায়নি। রাজবৈদ্যরা সবাই একমত হয়ে ঘোষণা করেছে, মহারানী 
প্রাণত্যাগ করেছেন সন্ন্যাস রোগে । ঘুমের মধ্যে এই রোগে সহসা শ্বাস বন্ধ হয়ে যায়। তবু মহারানীর পুত্র সমরেন্দ্রকে যে 
দিন যুবরাজ পদ থেকে বঞ্চিত করা হল সেদিনই তীর মৃত্যু হল, এ জন্য মহারাজ পরোক্ষে অবশ্যই দায়ী । কিন্তু মহারাজের 
শোকের বহর দেখে মণিপুরিরা প্রকাশ্যে ক্ষোভ, জানাতে পারছে না। 

মহারানীর শ্রাদ্ধ হবে মহা আড়ন্বরের সঙ্গে, তার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রাদ্ধের অনুষ্ঠান হবে দু'জায়গায়, আগরতলায় 
এবং বৃন্দাবনে । মহারাজ স্বয়ং বৃন্দাবনে যাবার অভিপ্রায়ের কথা জানিয়েছেন। সে জন্য অনেক টাকার প্রয়োজন, অথচ 
রাজকোষের অবস্থা সুবিধের নয়। 

মহারাজ একদিন একান্ত সচিব রাধারমণ ঘোষের সঙ্গে নিভৃত আলোচনায় বসলেন। হিসাব কষে দেখা হয়েছে, সমস্ত 
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে অন্তত এক লক্ষ টাকার প্রয়োজন । সে টাকা আসবে কোথা থেকে? 

ঘোষমশাই একটুক্ষণ চিন্তা করে বললেন, এই কার্তিক মাসে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের উপায় 
তো দেখি না। পীড়ন করতে গেলে বিদ্রোহ হবে । 

বীরচন্ত্র বললেন, তা আমি বিলক্ষণ জানি। সেইজন্যই প্রজাদের ওপর চাপ দিতে চাই না। তাই তো তোমার কাছে 
অন্য উপায় জানতে চাইছি। 


৩২ 


ঘোষমশাই বললেন, আর এক উপায় আছে কিছু সোনাদানা বিক্রি করা । সম্প্রতি মোহরের দাম উঠেছে আঠেরো টাকা 
ন আনা । গত সপ্তাহে দর ছিল সাড়ে আঠেরো টাকা । এখন ভালো দাম পাওয়া যাচ্ছে। 
মহারাজ ভুরু কুঞ্চিত করে বললেন, সোনা-দানা বিক্রি করতে হবে কলকাতায় । অমনি কলকাতার খবরের 


দিন ইংরেজদের হাতে তুলে দেব ! 

ডা তাত স্বাধীন থাকবে । তবে ইংরেজ পলিটিক্যাল 
এজেন্ট এখানকার বিচার ব্যবস্থার রিফর্ম করার জন্য খুব চাপ দিচ্ছে। এর একটা সুরাহা করা দরকার । 

মহারাজ বললেন, দীড়াও একটু সুস্থির হয়ে নিই, তারপর ও দিকে মন দেব । সোনা বিক্রি এখন হবে না, অন্য পথ 
বাতলাও। . 

ঘোষমশাই বললেন, কিছুদিন আগে এক ইংরেজ এ রাজ্যের বালিশিয়ার পাহাড় ইজারা নিতে চেয়েছিল। এককালীন 
প্রায় সওয়া লক্ষ টাকা দিতেও তাদের আপত্তি ছিল না। কথাবার্তা কিছুদূর এগিয়ে ছিল, তারপর আপনি আর রাজি হলেন 
না। 

মহারাজ বললেন, ‘হু ! রাজি হইনি কেন জান ? প্রস্তাবটা ভালোই ছিল, কিন্তু লোকটি যে ইংরেজ ৷ এ রাজ্যে আমি 
বেশি ইংরেজ ঢোকাতে চাই না। 

ঘোষমশাই বললেন, মহারাজ, ইংরেজদের রোধ করার সাধ্য আমাদের নেই । আসতে চাইলে তারা আসবেই । তবু 
মন্দের ভালো যে এই লোকটি বেসরকারী ইংরেজ । পাহাড়গুলি এমনিই পড়ে আছে, আমরা কোনও কাজে লাগাতে পারি 
না। ইংরেজরা সেখানে ধাতু-খনিজের সন্ধান করবে। টাকার অঙ্কটাও বেশ ভালো। j 

মহারাজ দু-এক মিনিট চুপ করে রইলেন । এ প্রস্তাবটি তার মনঃপূত হয়েছে। সাহেবটিকে একবার না বলে দেওয়া 
হয়েছে, এখন রাজি হলেও সে আর উৎসাহ দেখাবে কি না তা বাজিয়ে দেখা দরকার । চুক্তিটা সারতে হবে গোপনে, যাতে 
কেউ না ভাবে দেউলিয়া হয়ে গিয়ে তিনি রাজ্যের কিছু অংশ ইংরেজকে ইজারা দিচ্ছেন। 

একটা দীর্ঘশ্বাস ফেলে মহারাজ বললেন, ঘোষমশাই, আমাকে এক কথায় এক লক্ষ টাকা কে খণ দিতে পারতো জান ? 
সে নেই, আজ তারই জন্য আমাকে অন্যত্র অর্থ যাঞ্চা করতে হচ্ছে। নিয়তির কি অদ্ভূত গতি ! যাই হোক, তুমি দু- 
একদিনের মধ্যেই কলকাতায় যেতে পারবে ? 

ঘোষমশাই বললেন, অবশ্যই পারব মহারাজ। 

মহারাজ বললেন, আমার সম্মতিপত্র নিয়ে তুমি নিজে যাও। একেবারে দলিল লিখিয়ে টাকা পাঠাবার ব্যবস্থা করো । 
এমনভাবে সব কাজটা করবে, যাতে আমার প্রজাদের মধ্যে প্রচার হয় যে তাদের মঙ্গলের জন্যই ইংরেজদের ডাকা হয়েছে ! 

ঘোষমশাই বললেন, সেটা মিথ্যে প্রচার হবে না। ইংরেজ কোম্পানি এসে এখানে খোড়াখুড়ির কর্মকাণ্ড শুরু করলে 
আমাদের প্রজারা অনেকে কাজ পাবে । তাদের জীবিকার সাশ্রয় হবে। 

মহারাজ উঠে দীড়ালেন। ঘর থেকে বেরুতে গিয়েও থেমে গেলেন আবার । তীর মুখে একটা দ্বিধার ভাব। গৌফ 
চোমড়াতে চোমড়াতে তিনি বললেন, তুমি ফিরে এলে... আমি বৃন্দাবন যাব ... তারপর আমার আর একটা দায়িত্ব আছে। 
মহারানী ভানুমতী আমার কাছে সেই সন্ধ্যাবেলা একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন । তার শেষ ইচ্ছা পালন করতেই হবে 
আমাকে । 

ঘোষমশাইয়ের মুখের রেখা কাপল না, কিন্তু অন্তরে কেঁপে উঠলেন.। যুবরাজ রাধাকিশোরকে বঞ্চিত করে আবার 
সমরেন্্রন্ত্রের নাম উত্থাপন করবেন নাকি ? এর মধ্যে রাধাকিশোর কিছু কিছু রাজকার্ধের ভার নিয়ে যোগ্যতার পরিচয় 
দিয়েছেন। মহারাজের শোকের সময় তো সব কিছু সামলেছেন তিনিই । এখন হঠাৎ রাধাকিশোরকে সরিয়ে দিলে প্রচণ্ড 
ক যাগ! 


বিশৃঙ্খলা চাই না। তুমি ঘুরে এসো, তারপর আমি সব কথা খুলে বলব ! 

কক্ষ থেকে বেরিয়ে যেতে গিয়ে আবার কিছু মনে পড়ায় তিনি থমকে দাড়ালেন । ঘোষমশাইয়ের কাধে হাত রেখে 
বললেন, তোমার আর একটি কর্তব্য আছে। রুলকাতায় যাচ্ছই যখন, একবার ঠাকুর বাড়িতে ঘুরে এসো আমার প্রতিনিধি 
হয়ে। দ্বারকানাথ ঠাকুরের নাতি অতি দিব্য কবিতা লিখেছে, তা পাঠ করে আমি বিশেষ শান্তি পেয়েছি। দেশের রাজার 
উচিত এমন এক প্রতিভাবান কবিকে শিরোপা দেওয়া । ইংরেজ ব্যাটারা. তো এই কবিতার মর্ম বুঝবে না, কোনওদিন 
আমাদের কবিদের সমাদরও করবে না । তুমি খানকতক মোহর আর শাল-দোশালা আমার হয়ে উপহার দিও সেই কবিকে । 


৫ 


Ww 0৭ ॥ 


ঘুমের মধ্যে ভরতের হঠাৎ শ্বাসরোধ হয়ে গেল। ছটফটিয়ে জেগে উঠতেই অন্ধকারের মধ্যে সে অস্পষ্টভাবে দেখল 
একটা দৈত্য ঝুঁকে আছে তার মুখের কাছে। তার বিশাল থাবায় চেপে ধরেছে তার নাক মুখ । 


প্রথম আলো (১ম)_৫ ৩৩ 


তা হলে ভরত তুই মরলি। এই তোর শেষ ! আতঙ্ক ও যন্ত্রণার মধ্যে এই কথাই মনে এল তার। তার দৃঢ় বিশ্বাস হল, 
মাস্টারবাবুর কথা শুনে ইদানীং মা কালীর অস্তিত্ব সম্বন্ধে তার মনে যে সন্দেহ জন্যেছিল, সেই পাপেই তাকে মরতে হচ্ছে, 
স্বয়ং মা কালীই যমদূত পাঠিয়েছেন । 

একটি ঘ্যাড়ঘেড়ে কণ্ঠ বলল, চুপ করে থাক ছোঁড়া, একটু টু শব্দ করলেই অক্কা পাবি। 

ভরতের ততক্ষণে অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা, চ্যাচাবার শক্তিই নেই। 

যমদূত একটা গামছা দিয়ে শক্ত করে বাধল তার মুখ, তারপর চুল ধরে একটা হ্যাচকা টান দিয়ে বলল, চল ! 

ঘরের বাইরে ওই যমদূতের মতন চেহারার আর একজন লোক দাড়িয়ে আছে, তার হাতে একটা বর্শা। নেংটি পরা, 
খালি গা, মুখ দিয়ে ভকভক করে বেরুচ্ছে ধেনোর গন্ধ । 

আকাশ আজ. মেঘলা । বাতাসে হিম হিম ভাব। রাজপুরীর দেউড়িতে মশাল জ্বলছে বটে, কিন্তু ঘরগুলির সব 
অন্ধকার। সবাই ঘুমিয়ে পড়েছে, এখন কত রাত কে জানে । লোকদুটি ভরতকে ঠেলতে ঠেলতে খানিক দূর নিয়ে গেল, 
তারপর একটা ঘোড়ায় চড়িয়ে দিল। একজন বসল তার সঙ্গে । 

ভরত মনে মনে বলল, ও ভরত, তোকে এরা গলা টিপে মারবে না, মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দেবে । সেটা 
877789 

পেয়ে যায়। 

তরতের সাজ্ঘাতিক ভূতের ভয়, সে নিজেও ভূত হয়ে কারুকে ভয় দেখাতে চায় না। 

কয়েকদিন ধরেই ভরত অনুভব করছিল, তার খুব বিপদ ঘনিয়ে আসছে। একটা আশঙ্কা বেড়াজালের মতন ঘিরে 
ধরছে তাকে। বিপদটা যে এইভাবে আসবে, তা সে ঠিক ভাবেনি । কী কুক্ষণে সে-মাস্টারবাবুর নজরে পড়েছিল ! লেখাপড়া 
শিখতে তার ভালো লাগে, কিন্তু ঠাকুর-দেবতা সম্পর্কে এত সব অকথা-কুকথা তিনি বলেন কেন ? 
কেউ সে কথা না রাখে, তা হলে তার জিভ খসে পড়ে। 

শশিভৃষণ অনেকখানি জিভ বার করে বলেছিলেন, দেখ, আমার জিভ আস্তই আছে। শোন ভরত, তোকে একটা মজার 
গল্প বলি। কলকাতার ভবানীপুরে দুটি ভাই থাকত ব্রাহ্মণের ছেলে, বড় ভাইটি খুব ভক্তিমান, সকালবেলা গায়ত্রী মন্ত্র জপ 
না করে সে জল পর্যন্ত খায় না, প্রত্যেকদিন পুজো-আচ্চা করে । অতিশয় সজ্জন আর ধার্মিক। তার ভাইটির স্বভাব-চরিত্র 
একেবারে বিপরীত ৷ সে খনিজ পদার্থ নিয়ে উচ্চ লেখাপড়ার জন্য বিলেত গিয়েছিল, ফিরে এসেছে একেবারে নাস্তিক হয়ে। 
গরু-শুয়োর খায়, রান্না ঘরে জুতো পরে যায়, অনেক রাত পর্যন্ত ইয়ার-বক্সিদের নিয়ে হৈ-হল্লা করে, ঠাকুর-দেবতার প্রতি 
ভক্তি-্রদ্ধার কোনও বালাই নেই। তার কথাবার্তা শুনে বড় ভাইটি কানে আঙুল দেয়, কিন্তু তাকে শাসনও করতে পারে না, 
কারণ সে অর্ধেক সম্পত্তির মালিক। একদিন হয়েছে, কি, মাঝরাত্তিরে মা কালী ওই বড় ভাইটিকে স্বপ্নে দেখা দিলেন। 
রাগে চোখ পাকিয়ে মা কালী বললেন, তোর ওই ছোট ভাইটিকে শিগগির এ বাড়ি থেকে তাড়া। ওকে দূর করে দে। যদি 
তুই তা না করিস, তা হলে তোর সর্বনাশ হয়ে যাবে । তোকে আমি ওলাউঠায় নির্বংশ করে দেব। বড় ভাইটি হাত জোড় 
করে বলল, মা, আমি তো কোনও দোষ করিনি, আমায় ভয় দেখাচ্ছ কেন? তুমি ওকে ভয় দেখাও ! ওর সর্বনাশ করে দাও ! 
অমনি মা কালীর মুখখানা কাচুমাছু হয়ে গেল তিনি বললেন, ওকে আমি কী করে ভয় দেখাব ? ও যে আমাকে মানেই না ! 

ইস, এই খারাপ গল্পটা মনে পড়ল কেন ? মায়ের কাছে বলি হবার আগে মনটাকে শুদ্ধ করে নিতে হবে । মা, তুমি 
আমাকে চেয়েছ, আমি ধন্য । পরের জন্মে আমি প্রতিদিন তোমার পুজো করব। 

এরা কোন মন্দিরে নিয়ে যাচ্ছে ! পাশাপাশি দুটি ঘোড়া ছুটছে তো ছুটছেই। অন্ধকার ভেদ করে পথ চিনে যেতে 
ওদের কোনও অসুবিধেই হয় না। ভরত দেখতে পাচ্ছে না কিছুই । বিশ্ব চরাচর তার চোখে এখন নিকষ কালো। 

খুব লাগবে ! অবশ্য কয়েক মুহূর্তের তো ব্যাপার । মালু করাতী এক কোপে মোষ বলি দেয়। একদিন পর পর তিনটি 
মোষের গলা কাটার্‌ পর রক্তাক্ত খাড়া তুলে, গাঁজা খাওয়া লাল চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলেছিল, কেউ হাতি মানত করে না? 
আমি এক কোপে হাতিও ... । 

শুকনো পাতার শব্দে বোঝা যায় চারপাশে জঙ্গল । সেই জঙ্গলের গভীরে এসে এক জায়গায় ঘোড়া থামল । ধীরে সুস্থ 
নামাবার ধৈর্য নেই, সঙ্গীটি মাটিতে ঠেলে ফেলে দিল ভরতকে । তারপর নিজে নেমে ভরতের বুকের ওপর চেপে রাখল 
একটা পা। অন্যজন ঘোড়া দুটো বেঁধে বিডি ধরাল। বিড়ি টানতে টানতে কী যেন গল্প জুড়ে দিল দুজনে । 

এখানে মন্দির কোথায় ? ভরত ঘাড় ঘোরাতেও পারছে না ভয়ে । যদি মুখে লাথি মারে ! বলি হওয়ার আগে আর শুধু 
শুধু অতিরিক্ত শাস্তি ভোগ করা কেন? 

মুখের গামছাটা আলগা হয়ে গেছে, এখন সে ইচ্ছে করলে কথা বলতে পারে, কিন্তু কথা বলার সাহস নেই ভরতের। 

একটু পরে ওদের একজন শাবল দিয়ে খুঁড়তে লাগল মাটি । 

চিত-শোওয়া অবস্থায় ভরত দেখতে পাচ্ছে আকাশ । এখানে তেমন মেঘ নেই। ঝিকঝিক করছে কয়েকটা নক্ষত্র । 
পুণ্যবান মানুষ মরে গেলে আকাশের তারা হয় । চাদ নেই এদিকে । না, মাস্টারবাবুর কথা সে মানে না, আকাশেই দেবতারা 
থাকেন। কোনও দেবতা কি ভরতকে দেখছেন এখন ? তার মা ? কোনও কাছুয়া রমণীর যোগ্যতা নেই আকাশের তারা 
হবার, তাদের যে পাপের জীবন । পাপের মধ্যেই ভরতের জন্ম। এবার সে মুক্তি পাবে। মা কালী ভরতকে তীর চরণে 
আশ্রয় দেবেন। 

মাস্টারবাবু তাকে মহাভারতের কর্ণের একটা উক্তি শিখিয়েছেন । দৈবায়ত্তং কুলে জন্ম, মদায়ত্তং হি পৌরুষম্‌ ! কোথায় 
তোমার জন্ম হল, তাতে তো তোমার হাত নেই, কিন্তু পৌরুষ নিজে আয়ত্ত করা যায়। মাস্টারবাবু বলেন, পুরুষ হও 
ভরত । নিজের বুদ্ধিতে সব কিছু বিচার করতে শেখো। 


৩৪ 


পৌরষ মানে কী ? কর্ণের মতন তীর-ধনুক চালনা শিখতে শুরু করেছিল ভরত । বিরজু সরদার বুড়ো হয়েছে বটে 
কিন্তু এখনও তার নজর ঠিক আছে। বেশ যত্ন করেই শেখাচ্ছিল তাকে, কিন্তু কুমার বীরেন্দ্র তার ধনুকটা 
কেড়ে নিয়ে গেল। ভরতের নিজস্ব সম্পত্তি নেই, তবু কখনও তার হাতে কোনও জিনিস থাকলেই কুমাররা কেউ না 
হব 

। সে একা । 

05577515712 
হল দেখি ! 

ভরতের বুকের ওপর থেকে পা সরিয়ে নিয়ে যে গর্তটা দেখতে গেল। 

ভরত কোনও কিছু চিন্তা না করেই তড়াক করে উঠে দীড়াল, তারপর সোজা দৌড় দিল একটা বুনো শুয়োরের মতন। 
তাকে ছুটে ওরা ধরতে পারবে না। - 3 

সঙ্গে সঙ্গে একজন যমদূত তার দিকে ছুঁড়ল বর্শা । নিখুঁত তার টিপ, সেই বর্শা গেঁথে গেল তার বাম উরুর পেছন 
দিকে, হুমড়ি খেয়ে পড়ে গেল সে। লোকটি কাছে এসে হাসল । নিজের কৃতিত্বে সে মুগ্ধ । বর্শাটা ছাড়িয়ে নিতে নিতে সে 
বলল, এ কাঠামো তোর শেষ রে ! ভাগবি কোথায় ! 

একটিমাত্র কাতর শব্দ করেই থেমে গেছে ভরত । শরীরটা খুঁতো হয়ে গেল, আর সে বলির কাজে লাগবে না । অবশ্য 
গর্ত খৌড়া দেখেই সে বুঝেছিল, অপঘাতে মৃত্যুই তার ললাটলিখন। এ জন্মটা তো গেলই, পরজন্মেও কুকুর-বেড়াল হয়ে 
লাথি-ঝাঁটা খেতে হবে। চোখের সামনে সে যেন শশিভূষণ মাস্টারের মুখখানা দেখতে পেল, তার উদ্দেশে বলল, পালাবার 
চেষ্টা তো করেছিলাম, একেবারে নিজীবের মতন আত্মসমর্পণ করিনি। একেই পৌরুষ বলে বোধহয়, সব জায়গায় পৌরুষ 
দেখিয়েও তো কিছু লাভ হয়না! y 

যমদৃতটি চুলের মুঠি ধরে হ্যাচড়াতে হ্যাচড়াতে তাকে নিয়ে এল গর্তের কাছে। অন্যজনকে বলল, যথেষ্ট হয়েছে, 
ওতেই হবে। নে, এবার এটাকে ফেল। 

গর্তের মধ্যে ভরা হল ভরতকে । গর্ত তেমন গভীর হয়নি, ওরা দুজনে ভরতের কীধ ধরে ঠেসে দিতে লাগল, যেমন 
ভাবে মাপে ছোট কোনও ওয়াড়ের মধ্যে ভরা হয় লম্বা পাশবালিশ, তলার দিকে পা দু'খানা বেঁকে গেল ভরতের ৷ শুধু 
কাধের ওপর মুগুটা রইল গর্তের বাইরে । তারপর মাটি ভরাট হল। 

এ রকম শাস্তির কথা ভরত শুনেছে । রাজপরিবারের কেউ ক্রুদ্ধ হলে বা কারুর সঙ্গে স্বার্থের সংঘাত লাগলে সেই 
বেয়াদবকে নির্বাসন দণ্ড দেওয়া হয়। নির্বাসন মানে ত্রিপুরা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেওয়া নয়, তা হলে সে তো গোপনে 
আবার ফিরে আসতেই পারে, গভীর জঙ্গলের মধ্যে তাকে এ রকম ভাবে পুঁতে রাখা হয়, তারপর তাকে বাঘ ভান্ুক খায় 
কিংবা এমনিই মরে যায়। এতে শাস্তিদাতার হাতে নরহত্যার পাপ লাগে না। | 

কিন্তু কী অপরাধ করেছে ভরত ? সে তো কারুর বাড়াভাতে ছাই দেয়নি । রাজকুমারেরা কেউ তাকে পছন্দ করে না, 
অকারণে তাকে উৎপীড়ন করে, তবু ভরত কোনওদিন তাদের মুখের ওপর তেজ দেখায়নি, বিনা প্রতিবাদে সব সহ্য 
করেছে। শশিভূষণ তা দেখে বিরক্ত হয়েছেন, পাঠশালার বাইরে রাজকুমারদের শাসন করার কোনও অধিকার তীর নেই, 
ভরতকে তিনি বলেছেন, তুই রুখে দীড়াস' না কেন ? মাথা নিচু করে থাকলে মাথা নিছুর দিকেই চলে যায়। তুইও তো 
মহারাজের সন্তান ! 

ভরত তার অনুভূতি দিয়েই বুঝেছিল যে এখনও রাজকুমারদের সামনে মাথা তোলার সময় আসেনি । তাকে আরও 
বড় হতে হবে। তার বয়েস মাত্র ষ্লেল বছর, আর দু তিন বছর পরই যথেষ্ট লেখাপড়া শিখে রাজপ্রাসাদ থেকে দূরে সরে 
যাবে। তখন সে স্বাধীন হতে পারবে । এর মধ্যে এত কঠিন শাস্তি পাবার মতন কোনও কিছুই তো সে ঘটায়নি। কে 
নিয়োগ করেছে এই দুই যমদূতকে ? 

ওরা দুজন দু পা দিয়ে চেপে চেপে শক্ত করতে লাগল মাটি। ভরত জানে, কথা বলার বিপদ আছে। এরা হুকুম 
তামিল করতে এসেছে, কোনও রকম অনুরোধ-উপরোধে কর্ণপাত করবে না। দয়া-মায়ার প্রশ্ন নেই। এরা মিথ্যে কথা 
বলতে জানেই না, ফিরে গিয়ে ঠিক যা যা করে এসেছে, সেই বিবরণ দেবে ওদের নিয়োগকারীকে। তবু শেষ মুহূর্তে ভরত 
আর সামলাতে পারল না, হাউ হাউ করে কেঁদে ওঠে বলল, ওগো, কেন আমাকে মারছ ? আমি কী দোষ করেছি? আমায় 
ফেলে যেও না! র্ 

লোক দুটি চমকে উঠল । ভঁরতের আকস্মিক আর্তনাদে খান খান হয়ে গেল নিস্তব্ধতা । 

একজন বলল, এই হালা পুঙ্গির পুত কখন বীধনটা খুলে ফেলল ? 

অন্যজন মাটিতে বসে পড়ে প্রথমে ঠাস ঠাস করে দু'খানা চড় কষাল জোরে। তারপর বলল, হা কর হারামজাদা, 
নইলে এখনি ঘেটি ভেঙে দেব! ৫ রর 

মার খাবার ভয়ে ভরত হাঁ করতে বাধ্য হল। লোকটি তার মুখের মধ্যে ভরে দিল গামছার অর্ধেকটা । বাকি অর্ধেক 
দিয়ে ভালো করে আবার বাধল। ভরতের আর কোনও শব্দই বার করার উপায় রইল না। 

এরপরেও সেই লোকটি একটি ক্ষুর বার করে চাছতে লাগল ভরতের মাথা । তার মাথা ভর্তি চুল ঘাড় পর্যন্ত নামা, এই 
রকম সময়ে লোকটি কেন তার চুল কাটতে শুরু করল তা বুঝতে পারল না ভরত। 

কাজ শেষ করে উঠে দীড়াতে দাড়াতে লোকিট বলল, কুত্তার আওলাদ, তুই লাইছাবির সাথে আসনাই করতে 
গিয়েছিলি, তোর মরণ কে ঠেকাবে ? 

আর কোনও বাক্যব্যয় না করে তারা ঘোড়া চলে গেল। 

ঘোড়ার পায়ের শব্দ মিলিয়ে যাবার পর যেন আরও বেশি নিঃশব্দ মূনে হল। অন্ধকার একেবারে নিশ্চল নয়, 
মাঝেঞ্সাঝে পর্দার মতন যেন দোলে। কাছাকাছি কোনও বড় গাছ নেই, আততায়ীরা জঙ্গলের মধ্যে একটা ফাকা জায়গা 
বেছে নিয়েছে, যাতে হিংস্র কোনও জানোয়ার এসে পড়লে সহজেই দেখতে পায় ভরতের মুণডুটা। 


কতক্ষণ লাগবে মরতে ? বাঘ ভান্ুক এসে যদি খেয়ে নেয়, তা হলে তো চুকেই গেল। এই বনে নিশ্চিত বাঘ আছে। 
নীলধ্বজ নামে মহারাজের এক ভাই অনেক বাঘ শিকার করেছেন । রাজপ্রাসাদের বৈঠকখানা ঘরে ঝোলে কয়েকটা বাঘের 


জঙ্গলে বাঘের হাক-ডাক শোনা যাচ্ছে না তো এখনও । কোনও জন্তু-জানোয়ারেরই আওয়াজ নেই । যদি বাঘে না খায় তা 
হলেও তো মরতেই হবে । শশিভূষণ মাস্টার ভরতকে যিশু খ্রিস্টের জীবন কাহিনী শুনিয়েছেন। একটা ক্রুশে হাত-পা বিধিয়ে 
যিশু খরিষ্টকে ঝুলিয়ে. রাখা হয়েছিল । সকালে ঝোলানো হল, বিকেলেই তিনি প্রীণত্যাগ করলেন । মাটিতে পুতে রাখলে কত 
সময় লাগতে পারে ? 

বুক পর্যন্ত শরীরটা অদৃশ্য হয়ে গেছে, মাথাটা কোনওক্রমে নাড়তে পারে ভরত। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখতে 
লাগল বা দিকের অন্ধকার, ডান দিকের অন্ধকার, সামনের অন্ধকার । সব অন্ধকারেরই রূপ. এক । শুধু মাথার ওপরে দেখা 
যায় কয়েকটি তারা। . 

যত উপায়েই মানুষের কণ্ঠ রুদ্ধ করা হোক, মানুষের মন কিছুতেই নির্বাক হয় না। প্রতিটি জাগ্রত মুহূর্তেই মানুষের ' 
মন কিছু না কিছু বলে । আকাশের দিকে তাকিয়ে ভরতের মন বলতে লাগল, টুইংকল টুইংকল লিট্ল স্টার, হাউ আই 
ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দা ওয়ার্লড সো হাই, লাইক আ ডায়মন্ড ইনদা স্কাই... হোয়াট ইউ আর, না হু 
ইউ আর ? ডায়মন্ড বানান ডি আই ই এম ও এন ডি, নাকি ডি আই এ... । ভাবতে ভাবতেই সে নিজেকে বলল, এ কি, 
আমি মুখস্থ আর বানান নিয়ে এখন ভাবছি কেন ? আমি তো মরে যাচ্ছি। মুখস্থ ভুল হলেই বা কী আসে যায় ? মাস্টার 
মশাই তো আর পড়া ধরবেন না, তিনি জানতেও পারবেন না ভরত কোথায় হারিয়ে গেছে ! 


রাজবাড়িতে, গণ্ডায় গণ্ডায় রাজকুমারেরা ঘুরে বেড়ায়, তবু তাদের ছেড়ে মনোমোহিনী শুধু ভরতকেই জ্বালাতন করে সুখ 
পায়। ভরতের চাল-চুলো নেই, পারিবারিক সম্পর্কের কোনও জোর নেই, সে যে কোনও উত্তর দিতে পারে না। বা' 
কিংবা কমলদিঘির ধারে নিরালায় কখনও ভরতকে দেখলেই সে ধরে। ভরত পালিয়ে যায়, তবু নিষ্কৃতি নেই। সে ভরতের 
ঘরের জানলায় গিয়ে দীড়ায়। ওঃ কী সাজ্ঘাতিক মেয়ে, কোনও কথাই তার মুখে আটকায় না। এই বয়েসেই সে কত কিছু 
শিখেছে, ভরতও জানে না সে সব। মনোমোহিনীর রঙ্গ রস শুনে লজ্জায় কর্ণমূল আরক্ত হয়ে যায় ভরতের ৷ কিন্তু 
মনোমোহিনীকে সে কী ভাবে নিরস্ত করবে, তাকে তো জানলা থেকে ঠেলে সরানো যায় না। by 

তবে মনোমোহিনীকে সে কিছুতেই তার ঘরে ঢুকতে দেয়নি । সব সময় দরজায় আগল দিয়ে রাখে। তাতেও অবশ্য 
বিপদ কাটে না। অনেক দিন পুরনো কাঠের দরজা, মাঝখানে বেশ খানিকটা ফাক হয়ে গেছে। একটা কোনও শক্ত কঞ্চি 
সেই ফাক দিয়ে ঢুকিয়ে ওপরে দিকে চাড় দিলে খুলে ফেলা যায় সেই আগল । একদিন দুপুর বেলা ভরত ঘুমিয়ে ছিল, ওই 
দুষ্টবুদ্ধিধারিণী লাইছাবি আগলটা খুলে ফেলেছিল প্রায়। শব্দ পেয়ে ভরত জেগে উঠে দৌড়ে গিয়ে দরজায় পিঠ দিয়ে 
খিলখিল করে হেসে ছিল। তারপরেও সে আরও কয়েকবার ওই দরজা খোলার ব্যর্থ চেষ্টা করেছে। 

এই সব দৃশ্য চোখে পড়েছে দু'একজনের | ভরত জানে, তার দিকে থেকে কোনও উৎসাহ না দেখালেও এই সম্পর্ক 
বিপজ্জনক । লোকে তো দেখছে যে বাগানের মধ্যে একটি কুমারী মেয়ে ভরতের হাত ধরে টানছে। লোকে দেখছে, 
ভরতের ঘরের জানলার কাছে দাড়িয়ে হেসে কুটি কুটি হচ্ছে এক মণিপুরি সুন্দরী । সে আবার মহারানীর আপন বোনের 
মেয়ে। 

উপায়ান্তর না দেখে সে শশিভূষণ মাস্টারকে তার এই বিপদের কথা জানিয়েছিল । শশিভৃষণ ব্যাপারটাকে গুরুত্বই 
দেননি, হেসে বলেছিলেন, তোমার চেহারা যেমন দিন দিন সুশ্রী হচ্ছে সে, তাতে কুমারী মেয়েদের নজর তো তোমার দিকে 
পড়বেই। মহারানীর কাছে গিয়ে ওই মেয়ের পাণি প্রার্থনা করো না ! 

মাত্র গতকালই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হয়েছিল । যথারীতি দুপুরবেলা জানলার কাছে এসে দীড়িয়েছিল ওই 
মেয়ে ৷ হলুদ-লাল মিশ্রিত রঙের একটা পাছাড়া পরা, বক্ষবন্ধনীটি টকটকে রক্ত বর্ণ, মাথার চুলে কাঞ্চন ফুল গৌজা, 
গলাতেও গাদা ফুলের মালা । জানলার গরাদে বুক চেপে, হাত দুটি ভেতরে ঢুকিয়ে সে বলছিল, আয় না রে জড়ভরত, 
একটি বার কাছে আয়, তোর নাক টিপে দুধ বার করি। তুই দুধ খেতে » তোকে দুধু খাওয়াব_ 

এইসময় মহারাজ বীরচন্ত্র হন হন করে আসছিলেন সচিব মশাইয়ের কাছে। তার এরকমই স্বভাব, তিনি আজ্ঞাবহ 
কর্মচারীদেরও সব সময় ডেকে না পাঠিয়ে নিজেই তাদের কারুর কারুর কাছে উপস্থিত হন। হঠাৎ কোনও কথা মনে 
পড়লে তার আর তর সয় না। কোনও কারণে বাগানবাড়ির দিক থেকে তিনি আসছিলেন পেছনের পথ ধরে, 
মনোমোহিনীকে দেখে তিনি থমকে দীড়ালেন। মনোমোহিনী মহারাজের উপস্থিতি টের পায়নি, ভরতের সঙ্গে তার চোখা- 
চোখি হল। মনোমোহিনী তখনও কথা বলে যাচ্ছে, ঘরের মধ্যে ভরতের আড়ষ্ট, বিশু্ক মুখ । কয়েক কোনও কথা না 


বলে মহারাজ পর্যায়ক্রমে দেখে গেলেন সেই প্রগলভা কিশোরী ও সন্ত্রস্ত কিশোরটিকে ৷ তিনি বহু- , বুঝে গেলেন 
8545 , আযাই ছেমরি, তুই এখানে কী করছিস ? এই ছেলেটা লেখাপড়া 
করে, তার ব্যাঘাত এসেছিল ! আর তো কারুর লেখাপড়ার পাট নেই_ 


87469575479 ! আর কখনও এখানে আসবি না ! কোনওদিন যেন আর 
না শুনি__ 

মনোমোহিনী একবার মহারাজের দিকে চোখের ঝিলিক দিয়ে দৌড়ে চলে গেল প্রাসাদের দিকে । মহারাজ কণ্ঠ নামিয়ে 
ভরতকে বললেন, পড় তুই, মন দিয়ে লেখাপড়া কর। 


৩৬ 


77875728773 
পদ: । 

_. মহারাজ ভরতের ওপর ক্রুদ্ধ হননি । যাবার.সময় তিনি প্রসন্ন দৃষ্টি দিয়েছিলেন। তা হলে ভরতকে এই মৃতুদণ্ড দিল কে? 
অন্য কোনও ঈর্ষাকাতর রাজকুমার ? দোষ করল মনোমোহিনী, আর শাস্তি পাবে ভরত ! জগতের বুঝি এইটাই নিয়ম ? 
আকাশের দেব-দেবীরা কি বুঝতে পারছেন না সে নির্দোষ ? হে মা কালী, হে ব্রিপুরেশ্বরী আমায় দয়া করো, আমায় দয়া 
করো । আমার মতন একটা সামান্য মানুষ বেঁচে থাকলে জগতের কী ক্ষতি হবে! 

মাটির নীচে ভরতের পা দুটি দুমড়ে মুচড়ে আছে, তার এক উরুতে বর্ষার ক্ষত, তবু সেসৰ যন্ত্রণার বোধ তার নেই। 

চিন্তায় ওসব তুচ্ছ হয়ে গেছে। আবার মৃত্যু চিন্তাও মুছে যাচ্ছে মাঝে মাঝে । অতিশয় অবান্তর কিছু কথা এসে 
পড়ে। ওরা তার মাথা ন্যাড়া করে দিয়ে গেল কেন? গর্তে পুঁতে দেওয়ার চেয়ে ওর মাথা ন্যাড়া করাটাই যেন বেশি ধন্ধের। 
ওরা দু'জন কত টাকা পাবে ? কত টাকার বিনিময়ে একজন মানুষকে এমন বিনা দ্বিধায় জ্যান্ত কবর দেওয়া যায় ? তরতের 
মাসোহারার থেকে সাত টাকা দু'আনা এখনও খরচ হয়নি, তার বালিশের তলায় রয়ে গেছে, কে নেবে সে টাকা ? আচ্ছা, 
মনোমোহিনীই রাগ করে৷ এই শাস্তি দেয়নি তো ? মণিপুরিদের অনেক ক্ষমতা, মহারানীর ভাই বীরেন্দ্র সিংহ এ রাজ্যে 
একজন অতিশয় শক্তিশালী ব্যক্তি, তার হুকুমে অনেকেই ভরতের মতন একটা ছুনোপুটিকে খুন করতে রাজি হবে । 

এ পর্যন্ত জঙ্গলে একটাও শব্দ শোনা যায়নি, কোনও নিশাচর প্রাণীকে দেখা যায়নি কাছাকাছি । বাঘের সাক্ষাৎ সহজে 
মেলে না, কিন্তু হাতি থাকে যেখানে সেখানে । ত্রিপুরায় প্রচুর হাতি। বাঘ-ভান্ুকের দরকার নেই, একটা হাতি যদি এখান 
দিয়ে যেতে যেতে ভরতের মাথার ওপর আস্তে পা রাখে তাতেই তার দফা শেষ। মরার আগে মাথার খুলিটা ফেটে যাবে, 
তাতে বেশি ব্যথা লাগবে ? কেন ওরা মায়ের মন্দিরে তাকে বলি দিল না? এরকম তো হয়। 

এই অবস্থাতেও ঘুম আসে মানুষের । মনকে নিবৃত্ত করার জন্যই ঘুমের দরকার ছিল । কিছুক্ষণ ঝিমোবার পর চোখ 
মেলেই সে দেখল সকাল হয়ে গেছে। উষার আবির্ভাব হয়ে গেছে অনেক আগেই, এখন রোদ বেশ চড়া । অরণ্যও এখন 
জীবন্ত, পাখির কাকলিতে মুখর, প্রায় এক লহমায় মিলিয়ে গেল তিনটি ছুটন্ত হরিণ । 

ভরত মনে মনে বলল : 

পাখি সব করে রব রাতি পোহাইল 
কাছে ডিকটেশান নেবার সময় সে কুসুম বানানটি বারবার ভুল করে। এক একটা সোজা বানানও 
কিছুতেই মনে থাকে না। কুসুমে কেন যেন তালব্য শ মনে হয়। মাস্টারবাবু বলেন, শুল্ত নিশুম্ভ লেখার সময় তালব্য শ 
দেবে, কুসুম অতি নরম বস্তু, সে তালেবর হতে চায় না মনে রাখবে। 

ধুৎ, এখন কি কবিতা ভাববার সময় নাকি ? মরার আগে কেউ কি কবিতার পঙুক্তি চিন্তা করে? অন্যদের মৃত্যুর আগে 
কী মনে হয়, তা ভরত জানবেই বা কী করে? নাঃ, সে এসব ভাববে না । পড়াশুনো করতে গিয়েই তো তার এই সর্বনাশ 
হল । যতদিন সে চাকর-বাকরদের মহলে ছিল, ততদিন সে কারুর নজরে পড়েনি । ভরত নামে যে একটা ছেলে আছে, তা 
ক'জন জানত ? ঘোষমশাই যে তার জন্য দশ টাকা মাসোহারার ব্যবস্থা করে দিয়েছেন, তাতেই তো চোখ টাটাচ্ছে অন্য 


তাহলে অন্য কী কথা সে ভাববে ? মাকে ডাকতে ইচ্ছে করে। কিন্তু নিজের মাখে যে সে চেনে না, মায়ের মুখখানা 
কেমন তাও সে জানে না। মায়ের কোন ছবিও নেই। একেবারেই নিশ্চিহ্ন হয়ে হারিয়ে গেছে তার মা। তার বাবাও তো 
থেকে নেই। মহারাজকে সে এখনও বাবা হিসেবে ভাবতে পারে না। যাকে দেখলেই ভয়ে তার শরীর কুঁকড়ে যায়, সে কী 
করে তার বাবা হবে ? আজ অবধি নিজে থেকে কাছে ডেকে তার সঙ্গে একটাও তো কথা বলেননি মহারাজ । আর কেউ 
নেই। একমাত্র মাস্টারবাবুই তাকে ভালোবেসেছিলেন। কিন্তু তিনিও তো ভরতকে বাচাতে পারলেন না। 

বেলা গড়িয়ে দুপুর এল, তারপর বিকেল হল, সন্ধ্যা, রাত ও মধ্যরাত । আবার ভোর, আবার সকাল । কোনও ঘটনাই 
ঘটল না। ভরতের ক্ষুধা বোধ নেই, যন্ত্রণা বোধ নেই, শুধু মাঝে মাঝে ঘুম ও জাগরণ । ভরতের চিন্তা শক্তি এলোমেলো 
হয়ে যাচ্ছে, নানান মুখ তার মনে পড়ছে, তবে যখনই মনোমোহিনীর মুখখানা ভেসে উঠছে চোখে, সে চিৎকার করে বলতে 
চাইছে, না, না, না, ওকে দেখতে চাই না, চাই না। যতই সে প্রতিবাদ করছে ততই যেন মনোমোহিনীর মুখচ্ছবি ফিরে 
আসছে, তখন ভরত বলতে চাইছে কবিতার লাইন, কিন্তু ঠিকঠাক মনে করতে পারছে না, এক কবিতার সঙ্গে অন্য কবিতা 
মিশে যাচ্ছে বারবার । তার মাথার মধ্যে এখন দুর্বোধ্য কোলাহল । 

মুণ্ডিত মস্তকে বড় একটি ব্যাঙের ছাতার মতন মাটির ওপর মুখখানা জাগিয়ে বেচে রইল ভরত চারটি রাত ও তিনটি 
দিন। প্রথম দু'দিন সে মাথা নাড়তে পারছিল, সে ক্ষমতাও কমে এল, ভালো করে সে চোখ খুলে রাখতেও পারছে না। 

চতুর্থ দিন দুপুরের দিকে সে প্রথম শুনতে পেল মানুষের কণ্ঠস্বর । বেশ দূরে এবং অস্পষ্ট । এমনও হতে পারে, সেটা 
ভরতের মনের বিকার । কখনও মনে হচ্ছে, অনেক লোক কথা বলছে এক সঙ্গে, কখনও মনে হচ্ছে কারা যেন গান গাইছে 
দল বেধে । সেই ধ্বনি কাছে এল না, বরং ক্রমেই যেন মৃদু থেকে মৃদুতর হতে লাগল । তা হলে নিশ্চিত শব্দ-মরীচিকা ! 

উড়ে যাচ্ছে বাক ঝাঁক পাখি। দুটো খরগোশ ভরতের মুণ্ডুর খুব কাছ থেকে ছুটে গেল। বাতাসও আজ প্রবল । সেই 
বাতাসে ভেসে আসছে খিচুড়ির গন্ধ । কারা যেন লাইন বেঁধে খেতে বসেছে কোথাও । না, হয়তো এটাও ভরতের মনের 
5৮5৮-৮7-১৯, সামনে আর কিছু নেই, জনমানবের চিহ্নও 
সে , কোথায় মানুষ খিচুড়ি খেতে বসেছে ? এ জীবনে ভরতের আর খিচুড়ি খাওয়া হবে না । 
._ কিছুক্ষণ চোখ বুজে রইল ভরত, আবার চোখ. খুলতেই সে এক অপূর্ব দৃশ্য দেখতে পেল। তার সামনে, খুব কাছে 
দীড়িয়ে আছে দুটি শিশু । পাচ-ছ বছরের বেশি বয়েস নয়, সম্পূর্ণ নগ্ন, চকচকে কালো রং। তারা এতই সুন্দর দেখতে যে 
ভরতের মনে হল, দুটি দেবশিশু যেন এই মাত্র নেমে এসেছে স্বর্গ থেকে । এবার ভরত মাথা ঝাঁকুনি দিয়ে ভাববার চেষ্টা 

৩৭ 


করল, এটাও কি সে চোখে ভুল দেখছে ! এই জঙ্গলে দুটি এত ছোট বাচ্চা আসবে কী করে ? না, সত্যিই (তো শিশুদুটি 
দাড়িয়ে আছে, তাদের মুখে ঝকঝকে সাদা দাতের হাসি। স্বর্গ থেকেই এসেছে তাহলে? স্বর্গে কি কালো রঙের বাচ্চা থাকে? 

র দেবতারা সবাই ফর্সা। তা হলে ভরতের মতন কালো মানুষেরা কখনও স্বর্গে যেতে পারে না ? ওঃ হো, মা কালী তো 

নন, শ্রীকৃষ্ণও কালো । তাহলে স্বর্গে কালো মানুষদের স্থান আছে। 

শিশু দুটি ভয় পায়নি, ধড়হীন মুগুটির দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে । ভরত হাসতে চাইল । কিন্তু মানুষের হাসি ফুটে 
ওঠে ওষ্ঠাধরে, তার মুখ যে বীধা। সে কথা বলতে পারবে না, হাসতেও পারবে না। সে যে বেঁচে আছে তার প্রমাণ দেবার 
জন্য সে চোখ পিটপিট করতে লাগল। 

খিলখিল করে হেসে উঠল বাচ্চা দুটি । তারা পরস্পরের সঙ্গে যে ভাষায় কথা বলল, তা বোধগম্য হল না ভরতের। 

সরল নিষ্পাপ দেবশিশুদেরও নিষ্ঠুর হতে বাধা নেই। তারা ধুলোবালি ও ছোট ছোট কাঠের টুকরো ছুঁড়ে মারতে 
লাগল ভরতের দিকে । ন্যাড়া মাথায় খুব লাগছে তার। বাচ্চা দুটিকে দেখে ভরতের স্তিমিত প্রাণশক্তি আবার খানিকটা চাঙ্গা 
হয়ে উঠেছে, সে ওই বাচ্চাদের অস্ত্র বর্ষণ এড়াবার জন্য মাথা ঘোরাতে লাগল এদিক ওদিক ৷ বাচ্চারা তাতে আরও মজা 
পেল, মুগুকাটা ছাগলের ধড়কে তারা ছটফট করতে দেখেছে, কিন্তু শুধু একটা জীবন্ত মানুষের মুণ্ড নিয়ে খেলা করার 
সুযোগ তারা পায়নি কখনও । সে মুগুটা ধমক দিতেও পারে না। 

ধুলোবালির পর তারা খুঁজতে লাগল ছোট ছোট পাথর ৷ বেশ কয়েকটা ভরতের লেগেছে। সে ভাবল, এবার যদি ওরা 
দু'জনে ধরাধরি করে একটা বড় পাথর তোলে? 

বাচ্চাদের কোনও মজাই বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ খেলা থামিয়ে তারা ছুট দিল জঙ্গলের দিকে। দারুণ নিরাশ 
হয়ে গেল ভরত। সে আকুল ভাবে চ্যাচাতে চাইল, ওরে যাসনি, দাড়া দাড়া ! হোক শিশু, তবু তো মানুষের সঙ্গ । অত 
বাচ্চাদুটি জঙ্গলে এসেছে, কাছাকাছি নিশ্চয়ই বড়োরাও আছে । এক সময় ওদের খুঁজতে বড়োরাও আসত । মারছিল মারুক, 
আরও মারুক, চলে যাবে কেন ? 

ওদের থামাতে পারল না ভরত । মুখ বাধা বলে সে হাসতেও পারে না কিন্তু কাদতে পারে । শেষ ভরসাও মিলিয়ে 
গেল দেখে ঝরঝর করে জল পড়তে লাগল তার চোখ দিয়ে । ঝাপসা হয়ে গেল এ জগৎ । 


আগরতলা থেকে কলকাতা যাত্রা সহজ ব্যাপার নয় ৷ বাম্পরূপী দৈত্যের শক্তিতে এখন লৌহনির্মিত শকট ছুটে চলে । 
সিপাহি বিদ্রোহের পর এক স্থান থেকে আর এক স্থানে দ্রুত সৈন্য পাঠাবার সুবিধার জন্য ভারতের নানা অঞ্চলে দ্রুত রেল 
লাইন পাতা হচ্ছে, সেই রেল সাধারণ যাত্রীদেরও বহন করে। কিন্তু ত্রিপুরা রাজ্য ইংরেজ সাম্রাজ্যের মধ্যে পড়ে না, 
সেখানে রেল গাড়ি চালাবার গরজ নেই ইংরেজ সরকারের । ত্রিপুরার রাজার সামান্য সাধ্যে এই বিপুল ব্যয়বহুল 
যানবাহনের ব্যবস্থা করাও সম্ভব নয়। ত্রিপুরার রাজধানী থেকে সবচেয়ে নিকটবতী রেল স্টেশন আছে বঙ্গদেশের কুষ্টিয়া 
শহরে, সেখানে পৌঁছোতেই বেশ কয়েকদিন লেগে যায়। 

রাধারমণ ঘোষ মশাই যাত্রা শুরু করলেন হাতির পিঠে। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন ণ, রাজ-সরকারের 
খরচে কলকাতায় যাওয়ার এই সুযোগটি তিনি ছাড়তে চাননি, কলকাতায় তার নিজস্ব বিষয়-সম্পত্তি কিছু গোলযোগ 
তিনি মিটিয়ে আসতে চান। হাওদার ওপরে বসেছেন দু'জন, হাতি চলেছে দুলকি চালে । মাহুত একটা অঙ্কুশ উচিয়ে মাঝে 
মাঝে শব্দ করছে হি রে-রে-রে হি রে-রে-রে...। 

হেমন্তকালের বাতাসে সামান্য শিরশিরানি ভাব এসেছে । আকাশ পরিষ্কার । গাছপালাগুলি পত্র বিমোচনের জন্য তৈরী 
হচ্ছে, অনেক গাছের পাতায় হলুদাভ ছাপ পড়ছে এর মধ্যেই । অসমতল বনপথ, মাঝে মাঝে গাছের ডাল চাবুকের মতন 
শপাং শপাং করে লাগে, তাই মাথা বাচাবার জন্য সতর্ক থাকতে হয় । কোথাও বা কোনও গাছের গায়ে পরগাছা দেখলে 
হাতিটি শুড় দিয়ে তা ছেঁড়ার জন্য থেমে যায়, মাহুত তখন তার মাথায় ডাঙস মারে । 

এই যাত্রায় লটবহর থাকে অনেক । রাব্রিযাপনের জন্য তার রাখতে হয়, এই ক'দিনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বহন 
করতে হয়। সেই জন্য ছ'জন মালবাহকও সঙ্গে চলেছে পায়ে হেটে, এই মিছিলটির সামনে ও পিছনে রয়েছে দু'জন 
বন্দুকধারী প্রহরী । এই পথে হিংস্র জন্তু-জানোয়ার ছাড়াও দস্যুর ভয় আছে। 

শশিভৃষণের সঙ্গেও একটি বন্দুক রয়েছে। তিনি যেমন ক্যামেরা চালাতে পারেন, তেমনি বন্দুক চালনাও শিখেছেন। 
আজ তার পরনে বিলিতি পোশাক, মাথায় শোলার টুপি। বন্দুকটা দু" হাতে ধরে তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কোনও চকিত 
বন্যপ্রাণীর সন্ধানে রয়েছেন । ঘোষমশাই ধুতি ও বেনিয়ানের সঙ্গে কীধে চাদর দিয়ে বাঙালিবাবু সেজে আছেন, তিনি মাথায় 
কখনও পাগড়ি বা টুপি ব্যবহার করেন না। চিন্তামগ্র ভাবে তিনি ইকো টানছেন। কলকাতা থেকে মহারাজের জন্য 
অর্থসংগ্রহের প্রচেষ্টায় তাকে সফল হয়ে ফিরতেই হবে । সাহেব কোম্পানিকে পাহাড় ইজারা দেবার প্রস্তাব একবার 
প্রত্যাখ্যান করা হয়েছিল, এখন আবার উপযাজক হয়ে গেলে তারা কতটা দর কমাবে কে জানে ! 

শশিভৃষণ হঠাৎ হাঁটুতে ভর দিয়ে উঁচু হয়ে মাহুতের পিঠ ছুঁয়ে বললেন : থামো, থামো ! তারপর ঘোষমশাইয়ের দিকে 
ফিরে ওষ্ঠে আঙুল ছুঁইয়ে নিঃশব্দ থাকার ইঙ্গিত করলেন । 
৩৮ 


7৮ 


ডান দিকে খানিক দূরে ঝোপের আড়ালে দেখা যাচ্ছে লাল রঙের ঝিলিক ৷ অতি উজ্জ্বল লাল, ভোরের সূর্যের মতন 
লাল। শশিভুষণ সেদিকে বন্দুক তাক করলেন, রাধারমণ ভেবে পেলেন না এমন লাল রঙের কী প্রাণী হতে পারে। নিশ্চিত 
কোনও পাতি, অকারণে পাখি হত্যা ভর মনত নয়, ভিনি শি নিত বরতে গেলেন, তার আগেই ড় শন 
গু গেল। 

সঙ্গে সঙ্গে ডানা ঝটপটিয়ে শূন্যে উঠে গেল দুটি বড় আকারে পাখি, তাদের ক ক ক ক আওয়াজে বোঝা গেল, সে 
দুটি বন্য কুকুট । বন্দুকে আবার দ্রুত গুলি ভরে ট্রিগার টিপলেন শশিভৃষণ। মুরগিকে ঠিক পাখি বলা যায় কিনা এ বিষয়ে 
সন্দেহ থাকায় রাধারমণ আর আপত্তি করলেন না, বযথ হয়ে দেখতে লাগলেন ফলাফল। শশিডৃষণের নিশানা বেশ ভালো। 
সেই ঝোপে গোটা পাচেক বনমোরগ ঝাঁক বেঁধে ছিল, তার মধ্যে দুটি নিহত হল শশিভৃষণের তৎপরতায় । মালবাহকেরা 
হৈ হে করে ছুটে গিয়ে সে দুটিকে কুড়িয়ে নিয়ে এল । দুপুরবেলায় আহারের জন্য যোগ হল একটি উৎকৃষ্ট পদ, 
বনমোরগের স্বাদ অতি উত্তম । 

হিন্দুরা মুরগির মাংস ছোয় না, অপবিত্র জ্ঞান করে । এই পাখিদুটি বুনো হলেও মুরগির জাত তো বটে। রাধারমণ ও 
৯75 
আধুনকতার প্রমাণ দিতে পিছু-পা নন। ত্রিপুরার রাজারা যদিও মহাভারতীয় এঁতিহ্য টেনে নিজেদের ক্ষত্ৰিয়ত্ব প্রমাণে 
উৎসাহী, আসলে তারা ব্রিপুরি উপজাতির বংশধর । বর্তমানে আচার-ব্যবহারে উচ্চ জাতীয় হিন্দু হতে চাইলেও খাদ্য 
অভ্যেস বদল করেননি । ত্রিপুরায় মুরগি ভক্ষণের চল আছে। 

রাধারমণ শশিভৃষণকে যেন নতুন চোখে দেখলেন । শিক্ষকরা সচরাচর নিরীহ সম্প্রদায়ের মানুষ হয়। কোনও 
শিক্ষকের এরকম বন্দুক চালনার কৃতিত্বের কথা কখনও শোনা যায়নি। এ ছাড়াও শশিভূষণের আরও অনেক গুণপনা 
আছে। 

হাতি আবার চলতে শুরু করলে রাধারমণ হুকোতে কয়েকটা টান দেবার পর বললেন, শশী, তোমাকে গোটাকতক 
কথা জিজ্ঞেস করব ? ব্যক্তিগত প্রশ্ন, আশা করি তুমি কিছু মনে করবে না ! 

শশিভৃষণ হুকো ব্যবহার করেন না। এখন বন্দুকটা পাশে নামিয়ে রেখে তিনি একটা চুরুট ধরিয়েছেন। কুচবিহারে 
দা-কাটা তামাকের শস্তা চুরুট নয়, রীতিমতন বিলিতি, অনেক দাম। সাধারণ অবস্থার মানুষের পক্ষে এরকম চুরুটের নেশা 
করা সাধ্যে কুলোয় না। 

শশিভূষণ খানিকটা কৌতুহলের সঙ্গে সম্মতি দিলে রাধারমণ বললেন, তুমি এই ত্রিপুরায় পড়ে আছ কেন ? এখানে 
তোমার কী এমন আকর্ষণ আছে? 

শশিভৃষণ লঘুভাবে হেসে উত্তর দিলেন, এখানে এসেছি চাকরি করতে । কলকাতায় চাকরি পাইনি, এখানে মহারাজ 
ভালোই বেতন দিচ্ছেন। 

রাধারমণ বললেন, না হে, এটা ঠিক বিশ্বাসযোগ্য হল না। তোমার যা যোগ্যতা, তাতে তুমি বাংলা দেশে ভালোই 
চাকরি পেতে পারতে । তা ছাড়া, তুমি কত বেতন পাও তা আমি জানি। সে টাকায় তো এত বাবুয়ানি চলে না। তোমার 
ক্যামেরার শখ, বন্দুকের শখ। এ তো রাজা-রাজড়াদের শখের বস্তু । এই সব শখ তুমি কলকাতায় বসেই অনায়াসে 
মেটাতে পারতে, তবু এই পাণ্ডব-বর্জিত দেশে থাকতে এলে কেন? 
.  শশিভূষণ বললেন, আমার কিঞ্চিৎ পৈতৃক সম্পত্তি আছে বটে ৷ কিন্তু ঘোষমশাই, আপনি আগে বলুন তো, আপনিই বা 
ত্রিপুরায় এতদিন পড়ে 'আছেন কেন ? আপনার ইংরেজি জ্ঞান অসাধারণ, আইনের মারগ্টাচ বোঝেন ভালো, আপনিও 
আলবাত বাংলায় ডেপুটিগিরি পেতে পারতেন। 

মা বা ডেপুটির চাকুরি নিয়ে আমি জীবন কাটাতে চাইনি । 

লায় এর বেশি কিছু আমি পেতাম না। ত্রিপুরায় প্রথমে রাজকুমারদের শিক্ষকতার কাজ নিয়ে এসেছিলাম কিছুটা 
কের সাধয় এ বলটি জাপে তেল কিছ জা হিল সা ভেলায় ও তর খে যে যায 
কিছুদনি থাকার পরই বুঝলাম, এখানে উন্নতির অনেক সুযোগ আছে। মহারাজ খামখেয়ালী, অন্যরা শাসনকার্যের বিশেষ 
কিছু বোঝে না, চতুর্দিকে অরাজক অবস্থা । তখনই আমি ঠিক করলাম, মহারাজের বিশ্বাসভাজন হতে পারলে অনেক 
ক্ষমতা আমি হাতের মুঠোয় নিতে পারব । তা আমি পেরেছি, মহারাজ এখন অনেকখানি আমার ওপরে নির্ভরশীল । এই 
ক্ষমতা কি আমি বাংলায় কোনও চাকরিতে পেতাম ? 

একটু থেমে তিনি আবার বললেন, শশী, প্রথমে আমার মনে হয়েছিল, তুমিও ওই একই মতলবে এসেছ। কিন্তু 
ত্রিপুরার রাজনীতিতে তোমার কোনও ঝৌক দেখি না। তুমি যদি ক্ষমতার উচ্চ শিখরে উঠতে চাইতে, তা হলে প্রথমেই 
যানি কেনে জেতে নি কা রিম তিমি 
লাগিয়েছিলাম, কিন্তু কোনও ষড়যন্ত্রের প্রমাণ পাইনি । সকলের ধারণা, যে পাঠশালায় প্রায় দিনই কোনও ছাত্র থাকে না, 
তুমি সেই পাঠশালার গুরুগিরি করেই খুশি। এত সহজ ব্যাখ্যা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। 

শশিভূষণ এবার আরও জোরে হেসে উঠে বললেন, তবে এমন হতে পারে আমি ব্রিটিশের স্পাই 
৮74 
তা নও। তোমার ওপর নজর রাখা আছে বললাম যে ! তোমার সম্পর্কে খোঁজখবর নিয়ে জেনেছি, বিবাহের র 
মধ্যেই পত্নী বিয়োগ হওয়ায় তুমি আর সংসার করনি। ভবানীপুরে তোমাদের বেশ বড় বাড়ি আছে, তোমার দুই দাদা 
তোমাকে কলকাতায় ফিরিয়ে নেবার জন্য ব্যস্ত । কিছু অভিমান-টভিমানের ব্যাপারে আছে নাকি হে? 

আস্তে আস্তে মাথা নেড়ে শশিভূষণ বললেন, হ্যা, আছে! 

রাধারমণ বললেন, থাক, তা হলে আর কিছু শুনতে চাই না। অভিমান হল হৃদয়ের অতি গোঁপন প্রকোের ব্যাপার । 
যে-কেউ সেখানে হাত ছোয়াতে পারে না। 


৩৯ 


অনেক স্মৃতি আছে। 

রাধারমণ জিজ্ঞেস করলেন, বাড়িটি বুঝি আর নেই ? 

দীর্ঘশ্বাস গোপন করে শশিভৃষণ বললেন, বাড়িটি আছে সেই একই জায়গায় । কিন্তু মালিক বদলে গেছে। সে তালুকও 
আর আমাদের নেই। বেশি বাড়াব না, সংক্ষেপেই বলি। ঘোষমশাই, বাচ্চা বয়স থেকেই আমার শিকারের শখ । বাবার 
একটা বন্দুক নিয়ে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতাম। আমাদের ওদিককার বনে প্রচুর খরগোশ, শুয়োর, হরিণ, ভাম, বাগডাসা, 
এমনকি চিতাবাঘও আছে। বহরমপুর থেকে সাহেবরা প্রায়ই সেখানে শিকার করতে যায় । আমার একাচোরা স্বভাব, আমি 


শশিভৃষণ কটমট করে তাকালেন রাধারমণের দিকে । তারপর ভূতগ্রস্তের মতন ঘড়ঘড়ে গলায় বলতে লাগলেন, 
সময় ঘোড়া ছুটিয়ে এল দুটি ইংরেজ । সঙ্গে কয়েকজন আর্দালি। তারা আমার ন্যায্যত শিকার করা হরিণটা নিতে দিল না। 

রাধারমণ বললেন, তোমার হরিণ তারা কেড়ে নিল ? ইংরেজরা তো সাধারণত এত নিচু কাজ, এমন অখেলোয়াড় 
সুলভ কাজ করে না ! 

শশিভৃষণ গর্জন করে উঠে বললেন, ইংরেজরা আরও কত. নীচ, জঘন্য কাজ করতে পারে তা আপনি কী জানেন? 

রাধারমণ বললেন, সেই সাহেবরাও কি ওই একই হরিণকে গুলি করেছিল? 

শশিভূষণ বলল, না ! আমি আর কোনও গুলির শব্দ পাইনি/ সাহেবব্যাটারা এসে বলল, এই, তুই বন্দুক কোথায় 
পেলি ? তুই ডাকাত ! ঘোষমশাই, ওই জঙ্গল আমাদেরই তালুরের মধ্যে, আমরাই মালিক, অথচ একটা বাইরের লোক 
এসে বলে কি না, আমি ডাকাত ? / 

রাধারমণ বললেন, তোমাদের তালুক হলেও রাজত্টা তো ইংরেজের । তাই তাদের এত প্রতাপ । তোমার জল-কাদা 
মাখা চেহারা দেখে তারা তোমাকে চিনতে পারেনি । থাক, থাক, আর উত্তেজিত হয়ো না। শান্ত হও ! 

শশিভূষণ বললেন, এখনও শেষ হয়নি। সাহেবের মুখে ওরকম বর্বর কথা শুনে আমি ইংরেজিতে বললাম, এই বন্দুক 
আমার বাবার। কলকাতার রানী মুদিনীর গলির স্মিথ আ্যান্ড ফার্তুসনের দোকান থেকে কেনা, আর এই জঙ্গলও আমাদের 
পারিবারিক সম্পত্তি। আমার একথাও ওরা গ্রাহ্য করল না। সাহেবদের হুকুমে আর্দালিরা আমার বন্দুকটা কেড়ে নিল, 
হরিণটা তুলে নিল। এবং ঘোড়ায় চড়া একজন সাহেব, পরে তার নাম জেনেছি, বহরমপুরের পুলিশের কর্তা হ্যামিলটন, সে 
ঘোড়াটার মুখ ফিরিয়ে যাবার সময় একটা লাথি কষাল আমার মুখে । আমি মাটিতে পড়ে গেলাম । 

রাধারমণ বললেন, পাপ ! মিরজাফর-জগৎ শেঠদের পাপ ! সেই পাপের ফল ভোগ করছি আমরা । টু 

শশিভূষণ বললেন, না, ঘোষমশাই ! অতীতের পাপের কথা ভেবে আমরা বর্তমানের কাপুরুষতাকে চাপা দিতে পারি 
না ! ফিরে এসে আমি এই ঘটনার কথা আমার দাদাদের জানিয়েছি । কলকাতায় বিশিষ্ট ব্যক্তিদের জানিয়েছে । সবাই মাথা 
দুলিয়েছে, জিভ দিয়ে চুকচুক শব্দ করেছে, কিন্তু এই অপমানের প্রতিকারের কোনও পথ বাতলাতে পারেনি ।হ্যামিলটনের 
বিরুদ্ধে আমি তবু মামলা করেছিলাম । 

রাধারমণ বললেন, সাহেবের বিরুদ্ধে মামলা করে কি কোনও লাভ হয় ? তাও পুলিশ সাহেব ! 

শশিভূষণ বললেন, স্যাঙাতে স্যাঙাতে মুখ শৌকাশুকি। জজও তো সাহেব । মামলা 'ডিসয়িস করে দিল। আমার 
কোনও সাক্ষি ছিল না। হ্যামিলটন কারুকে লাথি মারেনি বলল, তার কথাই বিশ্বাস করা হল। বন্দুকটা শুধু ফেরত 
দিয়েছেন। কলকাতার কাগজওয়ালাদের আমি এই ঘটনা ছাপাতে বলেছিলাম, কেউ ভয়ে রাজি হয়নি ! আমার দাদারা কি 
করল জানেন ! পুলিশ সাহেবের সঙ্গে বিবাদ করে ওখানে টেকা যাবে না এই ভেবে অমন সুন্দর তালুকটা বিক্রি করে দিল 
ঝটপট ৷ এত কাপুরুষ, এত মেরুদণ্ডহীন যদি কোনও জাতি হয়ে যায়, সে জাত আর কোনওদিন উঠে দাড়াতে পারবে? 

রাধারমণ জিজ্ঞেস করলেন, তারপর তুমি ব্রিপুরা চলে এলে ? 

০7/22/5৮98 
চলে I | 
EE TNE SER এতদিনে তুমি জেনেছ। ঢাল নেই, তরোয়াল নেই, 

ধিরাম সর্দার ! 

শশিভূষণ বললেন, তা জানি। তবু তো ইংরেজকে বার্ষিক কর দেয় না ! ইংরেজ জজ-ম্যাজিস্ট্রেটরা এখানে হাকিম 
হয়ে বসেনি । ঘোষমশাই, ত্রিপুরার এই স্বাধীন অস্তিতৃটুকু অন্তত টিকিয়ে রাখতে হবে । মহারাজ বীরচন্দ্রকে আপনি সামলে 
সুমলে রাখবেন । 
৪০ 


রাধারমণ বললেন, সেই চেষ্টাই তো করছি, শশী ! তা হলে তোমার অভিমান কোনও নারী ঘটিত নয় ! তোমার 

অভিমানের মধ্যে ক্রোধ বেশি, তা একদিন কেটে যাবে। নারীর প্রতি অভিমান সারা জীবনেও যায় না ! 
বললেন, অভিমান হয়েছে আমার দাদাদের উপর । তারা ওই তালুকটা বেচে দিয়েছে বলে। রাগ আছে 

ইংরেজদের ওপর । সেই রাগ কবে ঘুচবে জানেন ? যেদিন আমি একজন ইংরেজের মুখে ওই রকম লাথি মারতে পারব। 
মারবই একদিন-_আপনি জেনে রাখুন! 

রাধারমণ বললেন, সর্বনাশ ! এ রাজ্যে যেন ও রকম কম্মো করতে যেও না ! তা হলে আমরাই তোমাকে জেলে ভরে 
দেব! 

এই সময় মালবাহকদের মধ্যে কী যেন চ্যাচামেচি শুরু হয়ে গেল। মাহুত হাত তুলে হাতিকে থামাবার ইঙ্গিত দিল। 
গভীর জঙ্গল, এখানে থামবার কোনও কারণ নেই ।' 

চারজন মালবাহক তাদের কাধের ভার নামিয়ে রেখে ছুট দিল এক দিকে । শশিভূষণ জিজ্ঞেস করলেন কী, কী 
ব্যাপার, ওরা চলে যাচ্ছে কেন ? 

রাধারমণ বললেন, ওদের ডিউটি শেষ । ছ'জনকে দেখছিলে তো, ওদের মধ্যে মাত্র দু'জন আমাদের কর্মচারী । বাকি 
চার জন্য গ্রামবাসী । আমরা যখন যে গ্রামের পাশ দিয়ে যাব, তখন সেই গ্রামের লোক আমাদের মাল বয়ে দেবে। 

শশিভূষণ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, এমনি এমনি মাল বয়ে দেবে ? পয়সা পাবে না? 

রাধারমণ বললেন, উহু ! পয়সা কিসের ? প্রজারা রাজার কাজ করে দিচ্ছে, এর মধ্যে মজুরির প্রশ্নই ওঠে না। একে 
বলে তিতুন প্রথা। বছদিন ধরে এ রাজ্যে এ প্রথা চলে আসছে। 

বিরক্তভাবে কিছু বলতে যেতেই রাধারমণ হেসে হাত তুলে তাকে বাধা দিয়ে বললেন, জানি, জানি, তুমি 

কী বলতে চাও ! তোমার শিক্ষিত বিবেক বলবে, মানুষকে বিনা পয়সায় খাটানো উচিত নয়। কিন্তু ভূলে যেও না, কয়েক 
বছর আগেও এ দেশে দাস প্রথা ছিল, মানুষ কেনা-বেচা চলত । মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে সে প্রথা রদ করিয়েছি। বেশি 
তাড়াহুড়ো করলে লাভ হবে না । মহারাজকে ধীরে সুস্থে বুঝিয়ে এইসব কুপ্রথা নিবারণ করতে হবে । দেখ না, সতীদাহ বন্ধ 
করার জন্য মহারাজকে বারবার বলছি, তিনি রাজি হচ্ছেন না । তবু ধৈর্য হারালে চলবে না। 

শশিভূষণ বিরাগের সঙ্গে বললেন, আমার অত ধৈর্য নেই ৷ মানুষকে মানুষের মর্যাদা না দিলে সে রাজ্যের কোনও 
উন্নতি. হতে পারে! 

নতুন মালবাহকরা এসে গেছে, আবার শুরু হল যাত্রা । 

মাঝে মাঝে ছোট ছোট পাহাড় পার হতে হচ্ছে। কোথাও জঙ্গল এমন নিবিড় যে পায়ে চলা পথও দেখা যায় না। 
সন্ধের দিকে একটু ফাকা জায়গা নির্বাচন করে যাত্রা স্থগিত হয়, খটাখট শব্দে খাটানো হয় তাবু । জঙ্গল থেকে শুকনো কাঠ 
এনে জ্বালানো হয়, সেই আগুন ঘিরে বসে মালবাহকরা গান ধরে। 

রাত্রের আহারাদি পর্ব শেষ হলে অন্য সকলে বাইরেই শুয়ে পড়ে, রাধারমণ-শশিভৃষণ তীবুতে । রাধারমণ নিয়মনিষ্ঠ 
মানুষ, তার যেন ইচ্ছা ঘুম, ঘড়ি দেখে ঠিক সাড়ে নটার সময় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মৃদু নাসিকা গর্জন শুরু হয়। 
ভোর সাড়ে চারটের সময় তাঁর ঠিক ঘুম ভাঙবে । শশিভৃষণ অত সহজে যেখানে সেখানে ঘুমোতে পারেন না, তাবুর বাইরে 
রা যা রা ssn Et 
জাগে। র 


নিশ্চয়ই কোনও সাপ হানা দিয়েছে তাদের বাসায় । কয়েকটা শিয়াল ফেউ ফেউ করে ডেকে উঠলে বোঝা যায় 
বাঘ এসেছে। 

তৃতীয় দিনের যাত্রা বেশ বিদ্-বহুল। এখানে অন্যান্য গাছের চেয়ে বাশ ঝাড় বেশি । চতুর্দিকে শুধু বাশ । হাতির গায়ে 
খোঁচা লাগে, সে আর এগোতে চায় না। মাহুত বার বার ডাঙস মারে আর চ্যাচায়। এক জায়গায় বাশের খৌচায় 
শশিভূষণেরও বাহু ছড়ে গেছে। রাধারমণের আদেশে মালবাহকেরা বাশ কেটে হাতির জন্য পথ পরিষ্কার করতে লাগল । 

শশিভূষণ বললেন, এত বাশ, এগুলো কেটে কেটে বাংলায় চালান দিতে পারেন না ? তা হলে তো ত্রিপুরার রাজস্ব 
বাড়ে। 

রাধারমণ বললেন, এগুলো মুলি বাশ, এখানেই খুব কাজে লাগে। 

শশিভৃষণ বললেন, কতই তো রয়েছে। সব তো কাজে লাগে না। এমনি এমনি নষ্ট হচ্ছে। 

রাধারমণ বললেন, সব বাশের ভালো দাম পাওয়া যায় না। বয়ে নিয়ে যাবার খরচা পোষায় না। এদিকে তো নদী- 
নালা নেই ভালো । এখানকার লোক আবার দু'এক রকম বাশ কাটতেই চায় না, সংস্কার আছে। 

বললেন, বাশের আবার এরকম সেরকম হয় নাকি ? 

রাধারমণ বললেন, বাঃ, বাঁশের জাত নেই ? কালি বাশ, পারুয়া, মৃতিঙ্গা, রুপাই, ভালু, কলাই এরকম কত ধরনের 
বাশ হয়। লক্ষ করে দেখ, ওই যে কুলিরা বাশ কাটছে, এক একটা ঝাড়ে কিন্তু তারা দায়ের কোপ মারছে না, এড়িয়ে 
বি ক্ল বাজবে রর বত ওত নিরবতা জা 

কা? 

_ দেখছে ফুল, ফুটছে কি না। বাশের ফুল বড় সাজ্ঘাতিক জিনিস । দশ-কুড়ি বছরে একবার ফোটে, তখন দুর্ভিক্ষ, 
মড়ক, মহামারি আসে দেশে । 


প্রথম আলো (১ম)-_৬ ৪১ 


_ সত্যি? 

__অন্তত লোকের তো তাই বিশ্বাস। বাশের ফুল দেখলে নাকি ইঁদুররা পাগল হয়ে যায় ! 

__বাবাঃ, কত কিছুই এখনও শেখার বাকি আছে। 

__শেখার কী শেষ আছে? তুমি বাশের কোড়া খেয়েছ, শশী ? ছেলেবেলায় দেখেছি, বাশ ঝাড়ে কচি কচি ডগা উঠলে 
তার ওপর হাঁড়ি চাপা দিয়ে রাখত। তখন সেই কচি ডগা বাড়তে না পেরে ফুলে-ফেঁপে একটা মস্ত বড় ফুলকপির মতন 
হয়ে যায়। তা দিয়ে ব্যঞ্জন রাঁধলে কী অপূর্ব স্বাদ ! 

এই রকম নানা গল্প করত করতে সময় কাটে । দিন কাটে চতুর্থ দিন দুপুরে এই দলটি এসে পৌঁছল মেঘনা নদীর 
তীরে এক গঞ্জে। এখানে প্রথম পর্বের সমাপ্তি। হাতি নিযে মাহুত ও অধিকাংশ মালবাহক এবার ফিরে যাবে, পরের যাত্রা 
শুরু হবে নৌকোয় [| 

বিশাল মেঘনা নদী থৈ থৈ করছে, ফনফন করছে বাতাস, খেয়াঘাটে দীড়িয়ে শশিভূষণের রোমাঞ্চ হল । ত্রিপুরায় 
আসবার সময় একবারই মাত্র তিনি এই নদীপথে এসেছিলেন, সেবারে ঝড় উঠেছিল, মাঝিদের সামাল সামাল রবে বুক 
কেঁপে উঠেছিল । তার প্রশস্ত গয়নার নৌকোটি মোচার খোলার মতন উথাল-পাথাল করছিল । এখন আকাশে মেঘ নেই, 
তবু নিশ্চিন্ত হওয়া যায় না কিছুতে ৷ 

নৌকো তৈরিই আছে, কিন্তু কিছু কিছু রসদপত্রে কিনে নেবার জন্য কিছুটা দেরি হবে। গঞ্জে বেশ ভিড়, ভিখিরি, 
ফড়ে, দালালরা গিসগিস করছে, গোটা তিনেক মনিহারি দোকানে সেফটি পিন থেকে হামান দিস্তা পর্যন্ত নানান দ্রব্য 
টব ড:725977575949555545884547 

বেশ্যালয়। 

রাস্তার ধারে ভিখিরিরা বসে আছে প্রত্যেকের সামনে এক টুকরো চট পেতে, একটু দূরেই তাসে জুয়ার আসর, তার 
পাশেই মাছওয়ালা চেল্লামেল্ি করছে। নদী থেকে সদ্য ধরা হয়েছে একটা বোয়াল মাছ, এত বড় যে মনে হয় হাঙর 
শশিভূষণ অলসভাবে হাঁটছেন সেই রাস্তা দিয়ে। তিনি চুরুট খুঁজছেন। তার সঙ্গে এক বাক্স চুরুট ছিল, কিন্তু মালবাহকরা 
নৌকোয় তোলার সময় সেটি জলে ফেলে দিয়েছিল, সঙ্গে সঙ্গে তোলা হয়েছে বটে কিন্তু চুরুটগুলোর অবস্থা যাচ্ছেতাই 
হয়ে গেছে। এত ছোট জায়গায় তার পছন্দমতন চুরুট পাওয়ার সম্ভাবনা নেই। 

কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তিনি হঠাৎ অস্বস্তি বোধ করলেন। এর মধ্যে তিনি কিছু একটা দেখেছেন অথচ 
বিশেষভাবে লক্ষ করেন নি, তবু খচখচ করছে মনের মধ্যে । কী দেখেছেন ? সেটা মনে পড়ছে না। এখন রোদ বেশ চড়া। 
ঘোরাঘুরি না-করে নৌকোর ছইয়ের মধ্যে বসে থাকাই ভালো, শশিভূষণ ঘাট পর্যন্ত গিয়েও থেমে গেলেন । দ্রুত পদে ফিরে 
এলেন মাছের বাজারে । যেখানে ভিখিরিদের লাইন, তার থেকে একটু দূরে একটা জারুল গাছে ঠেস দিয়ে বসে আছে 
একটি কিশোর । দেখেই মনে হয় পাগল । কোমরে সামান্য একটা ত্যানা জড়ানো, এ ছাড়া আর কোনও বস্তু নেই শরীরে, 
বুকের পীজরা বেরিয়ে গেছে, মুখে ধুলোর পরত, ন্যাড়া মাথা । সে অনবরত মাথা নাড়ছে আর বিড় বিড় করে কী যেন 
বলছে। 


এক পলকের জন্য থামল, চোখের সম্পূর্ণ জ্যোতি ফুটল না, সে আবার বলতে লাগল, পাখি, পাখি, পাখি সব 
করে রব, পাখি পাখি 
শশিভূষণ এবার তার কাধ ধরে ঝাঁকানি দিয়ে বললেন, ভরত ! তুই এখানে কী করে এলি ? 
87475778774 পাখি, পাখি সব করে রব 
রাতি ৫ I 
শশিভূষণ জোর করে পীজাকোলো করে তুলে নিলেন তাকে। তারপর ছুটলেন নৌকোর দিকে। 


Eee ॥৯॥ 


ভরতকে কেন্দ্র করে শশিভৃষণ ও রাধারমণের মধ্যে জোর বিবাদ ঘটে গেল। আচম্বিতে এরকম একটা অস্বাভাবিক 
অবস্থায় ভরতকে দেখে শশিভূষণ শুধু বিস্মিত নন, ক্রমান্বয়ে স্তম্ভিত, ক্রুদ্ধ এবং বেদনার্ত। রাধারমণের কোনও ভাবাস্তর 
নেই। শশিভূষণ জননীর মতন যত্নে ভরতের শরীরের ক্রেদ ধুইয়ে দিলেন, পরিষ্কার ধুতি পরালেন, জোর করে চিড়ে-গুড়- 
কলা মেখে খাইয়ে দিলেন নিজের হাতে । রাধারমণ নীরবে সব লক্ষ করে যেতে লাগলেন, তারপর যখন নৌকো ছাড়ার 
সময় হল, তিনি গল্তীরভাবে বললেন, ওকে ঘাটে নামিয়ে দাও, শশী । ওকে সঙ্গে নেওয়া যাবে না। 

রাধারমণ কোনও অবস্থাতেই বিচলিত বা বিস্মিত হন না। তার মুখ দেখে মনের ভাব বোঝা অতি দুক্ধর। মৃতপ্রায়, 
উন্মাদদশাগ্রস্ত ভরতকে এই গঞ্জের হাটে খুঁজে পাওয়ার মধ্যে যেন অসাধারণত্ব কিছু নেই, ভরতের সঙ্গে তিনি এ পর্যন্ত 
একটা কথাও বলার চেষ্টা করেননি, তার এই অবস্থাস্তর সম্পর্কে কোনও কৌতূহল দেখাননি। 


৪২ 


শশিভূষণ অপলকভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি কি বলছেন ঘোষমশাই ? ভরতকে 
এখানে ফেলে যাব ? 
রাধারমণ বললেন, উপায় নেই। আমাদের আসার সময় উপেন্ত্র ও আরও দু'জন র র কলকাতা বেড়াবার জন্য 
বায়না ধরেছিল। মহারাজ কড়াভাবে নিষেধ করেছেন। আমি একটি গোপন উদ্দেশ্য নিয়ে ৷ এ অবস্থায় ভরতকে সঙ্গে 
নেওয়া কোনওক্রমে সম্ভব নয় । 
শশিভূষণ জোর দিয়ে বললেন, ওকে এই অবস্থায় দেখেও কোনও মানুষ ফেলে যেতে পারে ? মহারাজ নিজেই তো 
শুনলে বলবেন__ 
দীড়ি-মাঝিরা শুনতে পাবে বলে রাধারমণ ঘাটে নেমে একটু দূরে সরে গেলেন। এখানে একট বৃহৎ অশ্বথ গাছ জল 
পর্যন্ত শিকড় ছড়িয়ে আছে। রাধারমণ শশিভৃষণকে সেখানে হাতছানি দিয়ে ডেকে বললেন, উত্তেজিত হয়ো না, শশী। 
গোটা দশেক টাকা দিচ্ছি, ভরতের ট্যাঁকে গুঁজে দাও। তারপর ওর নিয়তি ওকে যেখানে নিয়ে যায় যাক্‌। তুমি কি জোর 
করে কারুর ভাগ্য বদলাতে পারবে ? ভরত নামে ওই ছেলেটি একটি বর্জনীয় পদার্থ ! 
শশিভৃষণ বললেন, তার মানে? 
উর ণের কাধে হাত রেখে বললেন, ত্রিপুরার সঙ্গে ওর সম্পর্ক শেষ হয়ে গেছে। ভরত নিরুদ্দেশ হবার 
করা হয়েছিল। এ খবর মহারাজেরও কানে যায়। তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছিলেন । তিনি 
একটুও উহা রান রি যেখানে গেছে যাক ! কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় ! তখনই 
আবু কিছু কিন্তু কী ত 
ণ তবু Et 0s BELL কেন ? ভরত দোষ করেছে? জিন! 
-- সব সময় কি নিজের দোষে ভাগ্য বিপর্যয় হয় ? নিয়তি দেবী অলক্ষ্যে থেকে কলকাঠি নাড়েন 
-_- আমি ওসব নিয়তি ফিয়তিতে বিশ্বাস করি না। 
__ তুমি বিশ্বাস না করলেই কি সব উল্টে যাবে ? ভরত তোমার ভালো ছাত্র ছিল, তুমি দুঃখ পেয়েছ তা বুঝি। 
ছেলেটিকে আমিও পছন্দ করতাম । কিন্তু ও বেচারা দুর্ভাগ্য নিয়েই জন্মেছে। 
= মহারাজ ওর ওপর বিরক্ত হবেন কেন ? আমি খুব ভালো করেই জানি, ও ছেলে কোনও রকম সাতে পাচে থাকে 


__ ও না থাকলে কী হবে, অন্য কেউ ওর ওপর নজর দিয়েছিল। আমি মহারাজের একটা ইঙ্গিত থেকেই বুঝেছি, 
মহারাজ শিগগিরই আর একটি বিয়ে করতে চলেছেন। 

_-আ্যা, কী বললেন ? মহাঁরানী ভানুমতীর মৃত্যু হয়েছে, এখনও দু' সপ্তাহও কাটেনি, এর মধ্যে মহারাজ আর একটি 
বিয়ের চিন্তা করছেন, এ কখনও সম্ভব ? 

__ সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তবে রাজা-মহারাজাদের কথা আলাদা। মনোমোহিনী মহারাজের জন্য 


মনোনীতা হয়ে আছে। 

__- মনোমোহিনী, মানে সেই ফচ্‌কে মেয়েটি ? আপনি কী বলছেন, ঘোষ মশাই ? মহারাজের বয়েস কত, অন্তত 

পঞ্চাশ হবেই, তিনি বিয়ে করবেন ওই বাচ্চা মেয়েটিকে ? ছি ছি ছি ! আপনি এটা সমর্থন করবেন ? শ্যালিকার মেয়ে, 
তো মহারাজের কন্যার মতন। 

__ ওই যে বললাম, আমাদের নীতিবোধ রাজা-মহারাজাদের ক্ষেত্রে খাটে না। 

__ কেন খাটবে না ? তারা কি মহামানব নাকি ? আমরা আজও মধ্যযুগে পড়ে থাকব ? এ কখনও হতে পারে না ! 

_ চেঁচিয়ো না, শশী, চেঁচিয়ে কোনও লাভ হবে না। 

= তার মানে আপনি বলতে চান, মহারাজ নিজেই ভরতকে সরিয়ে দিয়েছেন ? 

__ তা জানি না। মণিপুরিরা, মনোমোহিনীর বাপ-জ্যাঠারাও সরিয়ে দিতে পারে, মোটকথা তাতে মহারাজের অসম্মতি 
সন তার সঙ্গে অন্য কোনও পুরুষের দহরম মহরম তিনি মেনে নেবেন কী 
করে ? তুমি রাজনীতি বোঝো না শশী ! রানী ভানুমতী মারা গেছেন, কুমার সমরেন্দ্রকে যুবরাজ করা হয়নি, এই অবস্থায় 
মণিপুরিরা ক্ষেপে আছে, তাদের শান্ত করাও 'মনোমোহিনীকে বিবাহের অন্যতম কারণ । ম্যারেজ অফ কনভিনিয়েন্স যাকে 
বলে! 

_- আমি এমন নোংরা রাজনীতি বুঝতেও চাই না। 

-- তা হলে অন্তত এইটুকু বোঝো, মহারাজ নিজের সন্তান হলেও যাকে কুকুরের মতন বিদায় করতে চেয়েছেন, 
আমরা রাজকর্মচারি হয়ে তাকে গ্রহণ করি কী করে ? ছেড়ে দাও ওকে, ও ছোড়ার যদি কপালের জোর থাকে তা হলে ও 
নিজে নিজেই বাচবে।. 

-_ ঘোষমশাই, একটা অসহায় ছেলেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যদি যাই, তা হলে আমার শিক্ষা-দীক্ষা সব বৃথা । 
চাকরি যায় যাবে। ভরতকে আমি ফেলতে পারব না। আপনি যদি সঙ্গে নিতে না চান, তা হলে আমরা অন্য নৌকোয় যাব । 

একটুখানি হেসে শশিভূষণের মুখের দিকে চেয়ে রইলেন রাধারমণ তারপর বললেন, তাই যাও। তোমার এই 
মহানুভবতার আমি প্রশংসা করি শশী । কিন্তু আমার নৌকোয় ভরতের স্থান নেই । তুমি যদি ওকে আঁকড়ে থাকতে চাও, 
তোমারও স্থান নেই। সাবধানে যেও, ভালো দেখে নৌকো ভাড়া করো । আমি আর. দেরি করতে পারছি না। 

রাধারমণের আদেশে মাঝিরা ঘুমন্ত ভরতকে ধরাধরি করে নৌকো থেকে. নামিয়ে দিল ঘাটে । তারপর নৌকো ছেড়ে 
গেল । রাধারমণ হুকো হাতে দীড়িয়ে রইলেন ছইয়ে ভর দিয়ে । একটু বাদেই সে নৌকো দিগন্তে মিলিয়ে গেল। 

* শশিভূষণ ভরতকে নিয়ে সেই গঞ্জেই একটা ভাতের হোটেলের বিশ্রী নোংরা ঘরে থেকে গেলেন একরাত। খুঁজে 
পেতে এক কৃবিরাজকে ধরে ভরতের চিকিৎসা করালেন । তারপর একটা নৌকো ঠিক করে নিরাপদেই পৌঁছলেন কুষ্টিয়ায় । 


৪৩ 


না। 


সেখান থেকে ট্রেনে কলকাতা । শিয়ালদা স্টেশন থেকে একটা ছ্যাকড়া গাড়িতে চেপে ভবানীপুরের বাড়িতে পৌঁছলেন 
একেবারে ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় । 

ভরত মাথা নাড়া ও বিড়বিড় করা বন্ধ করেছে বটে, কিন্তু কোনও কথা বলে না। হাজার প্রশ্ন করলেও উত্তর দেয় না। 
শুধু অপলকভাবে চেয়ে থাকে, তার কৈশোরের লাবণ্যমাখা মুখখানিতে ভয়ের আঁকিবুকি । তাকে একটি পৃথক ঘর দেওয়া 
হয়েছে, সেখানে খাট-বিছানা আছে, জানলা দিয়ে প্রচুর গাছপালা দেখা যায়, এই অঞ্চলে দালান-কোঠার সংখ্যা কম। 
পরদিন শশিভৃষণ তার খবর নিতে এসে তাকে দেখতে পান না, উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি করার পর আবিষ্কৃত হয়, সে খাটের 
নীচে অন্ধকারে বসে আছে। যেন সে একটা তাড়া খাওয়া ভয়ার্ত জন্তু । 

পশিত্ঘপদের ভবানীপুর তই বাড়িটা দহ একার পরিবার, তার দুই দাদা জমিদারি বিক্রি করে দিযে 
পাটের ব্যবসা করেন, ইদানীং বিদেশে প্রচুর পরিমাণে পাট রফতানি হচ্ছে বলে ব্যবসা বেশ ভালোই জমে উঠেছে। মধ্যম 
ভ্রাতা মণিভূষণ একজন আর্মেনিয়ানের সঙ্গে অংশীদারত্বে নৈহাটি অঞ্চলে একটি চটকল খোলারও উদ্যোগ নিয়েছেন 1 
শশিভৃষণ যে কেন ত্রিপুরায় স্বেচ্ছানির্বাসন নিয়েছেন, তা এ বাড়ির কেউ বোঝে না। ডি 
মা এবং বাবা দু'জনেই গত হয়েছেন । দুই বৌদি অনেকদিন পরে এই খামখেয়ালি দেদৃটিকে পেয়ে খাতির যত্ন করার 
প্রতিযোগিতায় মেতে উঠলেন । ছবি তোলার সরঞ্জাম কেনাকাটি করতে হবে, মহারাজেরও কিছু নির্দেশ আছে, 
এ ছাড়া ক্যানিং লাইব্রেরী ও স্যান্‌ প্রেস বুক ডিপোজিটারি থেকে নতুন বই পত্রও সংগ্রহ করা দরকার, কিন্তু তিনি 
বাড়ি থেকে বেরুতেই পারছেন না । বাড়ির সবাই ত্রিপুরার গল্প শুনতে চায়, সে দেশ সম্পর্কে কেউ কিছুই জানে না, পাহাড় 
ঘেরা সেই দেশ যেন রহস্য ও রোমাঞ্চ দিয়ে ঘেরা । একটা ক্যাংলা চেহারার পাগল ছেলেকেই বা সেখান থেকে কেন নিয়ে 
এলেন শশিভূষণ ? 

দুপুরবেলা ষোড়শ ব্যঞ্জনের ভোজনপর্ব সেরে শশিভূষণ বাইরে বেরুবার জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় তার জ্যেষ্ঠ 
ভ্রাতৃজায়া কৃষ্ণভামিনী এসে দীড়ালেন দরজার ধারে । হাতে একটা রূপোর রেকাবিতে দু'খিলি পান। তার নিজের দু'গালও 
পানে ঠাসা, ঠোট দুটি টুসটুসে লাল। বয়েস হয়েছে কৃষ্ণভামিনীর, শরীরে মেদ জমেছে। দলা দলা সিঁদুর ব্যবহার করার 
জন্য সিথির কাছটায় ফাকা হয়ে গেছে চুল, কিন্তু মুখখানি হাসিখুসি। কোনও রকম ভূমিকা না করেই তিনি বললেন, হ্যা 
গা, তুমি কি আর বিয়ে থা করবে না? লোকের কাছে যে মুখ দেখাতে পারি না ! 

শশিতৃষণ অবাক হয়ে বললেন, সে কি গো, বউদিদিমণি, আমি বিয়ে করছি না বলে তোমরা মুখ দেখাতে পারবে না কেন? 
85844477555 
তার বউ থাকবে না? ত্রিপুরায় কি রাঁড় রেখেছ নাকি গো ! 
ণ বললেন, ছিঃ, বউদিমণি, আমাকে তুমি এমন ভাব? 

কৃষ্ণভামিনী এই ভরসনায় একটুও লজ্জা না পেয়ে বললেন, আমিও তো তাই বলি। আমাদের ঠাকুরপো হীরের টুকরো 
ছেলে । গায়ে ময়লা ধরে না। শোনো, তোমার কোনও আপত্তি শুনছি না। আমার এক পিসতুতো বোন আছে, তার সঙ্গে 
শশিভূষণ হাসলেন । আগের সন্ধ্যেবেলা ফাকা পেয়ে মণিভূষণের স্ত্রী সুহাসিনীও তার কোনও এক মাসতুতো 
বোনের সঙ্গে শশিভূষণের বিয়ের প্রস্তাব দিয়েছেন। এমনকি এ বাড়িতে গ্রাম সম্পর্কে এক আশ্রিতা পিসি আছেন, তিনিও 
পাত্রী ঠিক করে ফেলেছেন তীর জন্য । সুস্থ শরীর, উপার্জনশীল কোনও পুরুষকে বিবাহ বন্ধনে বীধতে না পারলে মেয়েরা 
স্বস্তি বোধ করে না। আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকেরই পাত্রী একেবারে লক্ষ্মী প্রতিমার মতন। বাংলা দেশে এত লক্ষ্মীর 
ছড়াছড়ি ! 

| ভামিনীকে কোনও রকমে এড়িয়ে বাড়ি থেকে নির্গত হলেন শশিভূষণ । তীর মাথায় একটা নতুন চিন্তা জাগল। 
বৌদিরা সব সময় এরকম জ্বালাতন করলে এ বাড়িতে বেশিদিন টেকা যাবে না । রাধারমণের সঙ্গে ঝগড়ার ফলে সম্ভবত 
আর ফেরা যাবে না ত্রিপুরায় । কলকাতাতেও থাকতে ইচ্ছে করে না তার । একটা কিছু ব্যবস্থা করতে হবে। 

পরদিন সকালেই অবশ্য এ সমস্যার অনেকটা সমাধান হয়ে গেল। 

এক হাতে ধুতির কৌচা, অন্য হাতে রুপো বাধানো. ছড়ি নিয়ে এ বাড়ির দরজার সামনে এসে ঘোড়ার গাড়ি থেকে 
নামলেন রাধারমণ । শান্ত মুখমণ্ডল, শশিভূষণের সঙ্গে ঝগড়া করে তাঁকে যে মাঝপথে বিদায় করে দিয়েছেন, সে জন্য 
কোনও পরিতাপের চিহৃও নেই তাঁর ব্যবহারে । অত্যন্ত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, কেমন আছ, শশী ? তোমরা কবে 
পৌঁছলে ? সে ছোড়াটা কেমন আছে, তার চিকিৎসার কিছু ব্যবস্থা করেছ ? সে ওই গঞ্জের ঘাটে এসে ঠেকলো কী করে? 
ভরতকে তিনি দেখতে এলেন দোতলার ঘরে ৷ রাধারমণকে দেখে আরও ভয় পেয়ে গেল ভরত, সে খাটের নীচে ঢুকে 
বসে রইল । কিছুতেই বাইরে আসতে চায় না । শশিভূষণ জোর করে টেনে এনে তাকে দাড় করালেন, সে আবার মাথা 
ঝীঁকাতে শুরু করেছে। | - 

রাধারমণ বললেন, এই ভরত, তাকা আমার দিকে। কে তোকে ধরে নিয়ে গিয়েছিল মনে আছে ? কোথায় নিয়ে 
গিয়েছিল ? মাথা ন্যাড়া করে দিল কে ? এসব কিছু তোর মনে আছে? 

ভরত মাথা ঝাকাতে ঝাকাতে বলতে লাগল, পাখি সব, পাখি সব, পাখি সব করে রব। 

রাধারমণ বলেন, এখনও বায়ু চড়ে আছে। একবার ডাকার মনা সরকারকে দেখাও উনি রি ঠিক হয়ে 
যাবে। - f 

তারপর ভরতের মাথায় সন্্রেহ হাত রেখে বললেন, তোর ভয় নেই। তুই একজন মহান ব্যক্তির হাতে পড়েছিস। 
আবার তোর ভাগ্য খুলে যাবে। 

এরপর নীচে নেমে এসে বৈঠকখানায় বসে তিনি বললেন, পান-তামাক খাওয়াও, শশী । তোমার বাড়িতে প্রথম 
এসেছি । তোমার সঙ্গে কথা আছে। 

88 


শশিভূষণ অনুভব করলেন, রাধারমণের ব্যক্তিত্বের কাছে তিনি নত হয়ে যাচ্ছেন। তিনি ঠিক করেছিলেন, এই 
হদয়হীন লোকটির সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না। কিন্তু রাধারমণ মানী লোক হয়েও নিজেই দেখা করতে এসেছেন 
এবং এখন তাকে ততটা হৃদয়হীনও মনে হচ্ছে না। 

রাধারমণ জিজ্ঞেস করলেন, তুমি কী ঠিক করলে, শশী ? তুমি যদি ত্রিপুরায় ফিরে যেতে চাও, আমার কোনও আপত্তি 
নেই। তবে বুঝতেই পারছ, ভরতকে সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া তার পক্ষেই শুভ হবে না। সিমলে পাড়ায় আমার চেনা 

এক ব্যক্তি বাড়িতে মফঃম্বলের ছেলেদের রেখে লেখাপড়া শেখায়। খাওয়া-দাওয়াও সেখানেই । মাসে আঠেরো 
টাল কয লয়! সেখানে রেখে দিলে ছেলেটা মানুষ হতে পারবে । মাসিক আঠেরো টাকা তুমি আর আমি ভাগ করে দেব। 
রাজার তহবিল নয়। আমি নিজের থেকে দিতে পারি দশ টাকা। এ প্রস্তাবটা তোমার কেমন মনে হয়? 

শশিভূষণ বললেন, ভালোই তো মনে হচ্ছে। তবে একটু ভেবে দেখি। 

রাধারমণ বললেন, ভাব ! ত্রিপুরায় আবার যাবে কি যাবে না? 

শশিভূষণ বললেন, আপনাদের আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। 

রাধারমণ বললেন, উত্তম, অতি উত্তম। শুধু ভরতের প্রসঙ্গটা মহারাজের কানে না তুললেই হল । আমি ভরতকে 
দেখিনি, ভরত কোথায় আছে জানি না। মহারাজ সহসা এ বিষয়ে তোমাকে কিছু জিজ্ঞেসও করবেন না। ওকে সিমলে 
পাড়ায় পাঠিয়ে দিলে ওর সঙ্গে তোমার কোনও যোগাযোগও নির্ণয় করা যাবে না। 

শশিভূষণ চুপ করে রইলেন । রাধারমণের প্রত্যেকটি কথায় অকাট্য যুক্তি আছে। 

রাধারমণ বললেন, শশী, তা হলে তুমি ত্রিপুরার রাজকর্মচারিই রইলে । এবারে .তোমার কাছে আমার অনুরোধ 
৮৮ EBS nal সার্থক হয়েছে, আশাতীত ফল পেয়েছি। শুধু আর একটি ছোট কাজ আছে। 

একবার জোড়াসাকোর যেতে হবে। মহারাজ তরুণ কবি রবীন্দ্রের জন্য একটি মানপত্র ও কিছু উপহার 
পাঠিয়েছেন, সে সব দিয়ে আসতে হবে, তুমি আমার সঙ্গে গেলে আমি বড় উপকৃত হব। তোমার আপত্তি আছে? 

শশিড্ষণ বললেন, এতে আপত্তির তো কোনও কারণ নেই। রবীন্দ্রবাবুকে দেখার আছে আমারও । 

রাধামরণ সঙ্গে সঙ্গে উঠে দাড়িয়ে বললেন, বাঃ, তা হলে আর বিলম্বে কাজ কী ? চলো, এখনই যাই, গাড়ি তৈরি আছে। 

জোড়াসীকোর দিকে এই প্রথম এলেন শশিভৃষণ। তাদের ভবানীপুরের দিকটা ফাকা ফাকা, এখনও অনেকে 
ভবানীপুরকে রসাপাগলা গ্রাম বলে, সেই তুলনায় জোড়াসাকো মানুষের ভিড়ে গমগম করে। কেরাঞ্চি গাড়ি, ছ্যাকড়া গাড়ি 
চে নব মাৰে সারে সু লি গাঁ লাজ তব কা কেক বের ফেরিওয়ালা । 

গলির মুখে ঘোড়ার গাড়ি থেকে নামলেন রাধারমণ ও শশিভূষণ ৷ কোচোয়ানের পাশে বসেছিল একজন আর্দালি, সে 
উপহার দ্রব্যের দুটি বান্ডিল বয়ে নিয়ে চলল। দেউড়িতে চার-পাচজন দারোয়ান গুলতানি করছে, তারা এঁদের দিকে 
ক্রক্ষেপও করল না। এরাও কিছু জিজ্ঞেস করলেন না, অনেক যাতায়াত করছে অনবরত । 

দেউড়ির পরে অনেকখানি ফাকা চত্বর । এক পাশে রয়েছে গোটা পীচেক জুড়ি গাড়ি, ঘোড়াগুলির দলাই মলাই চলছে, 
কাছেই সার দিয়ে বসে আছে কয়েকজন ফেরিওয়ালা । EL rd SABRES “সে. সম্পর্কে এদের দু'জনেরই সঠিক 
44৮2 ছোট বাড়িঘর | ছা দিক থেকে 

আছে একটা মস্ত বট গাছ। কিছু স্ত্রীলোক কাঁখে কলসি নিয়ে সেদিকে যাচ্ছে দেখে বোঝা যায় একটা পুকুরও আছে। 

27798951575 তার মনিবদের থেকে 
ঠাকুরদের এশ্বর্যও বেশি 

দু'জনেরই দিশাহারা বোধ করলেন খানিকটা। কাকে দিয়ে ভেতরে খবর পাঠানো যায় বোঝা যাচ্ছে না, দাস-দাসী- 
কর্মচারী সকলেরই ব্রস্তব্যস্ত ভঙ্গি, কেউ ভ্রক্ষেপ করছে না এই আগস্তকদের দিকে । 

শশিভূষণ একটা ঘরে উঁকি মেরে দেখলেন, সেখানে অনেকগুলি চৌকির ওপর ফরাস পাতা, দেওয়ালের ধারে গোছা- 
গোছা লাল কাপড়ের মলাট দেওয়া খেরোর খাতা ও অন্য কাগজপত্র ছড়ানো। দুটি লোক সেখানে বসে খাতায় কিছু 
লেখালেখি করছে। এটা বৈঠকখানা নয়, সেরেস্তা ধরনের, অগত্যা শশিভূষণ সে ঘরে ঢুকেই লোকদুটির উদ্দেশে বললেন, 
নমস্কার, আমরা ত্রিপুরার রাজদরবার থেকে আসছি, একবার রবীন্দ্রবাবুকে খবর দেওয়া যেতে পারে কি? 

একজন সেরেস্তাদার মুখ তুলে তাকাল । ত্রিপুরা দরবারের কথা শুনে সে তেমন গুরুত্ব দিল না, চিন্তিতভাবে বলল, 
রবীন্দ্রবাবু ? কোন রবীন্দ্রবাবু ? 

রাতে দেবেন্দ্রবাবু ঠাকুরের কনিষ্ঠ পুত্র, যার কাব্যগ্রন্থ বেরিয়েছে ‘ভগ্নহৃদয়'_ 

বলল, অ, রোববাবু ! তিনি কি আছেন এখানে ? বসুন আপনারা, আমি খপর পাঠাচ্ছি। 

সে ভেতরের দরজার দিকে উঠে গিয়ে হেকে বলল, হরিচরণ, ও হরিচরণ, দেখ তো রোববাবুমশাই আছেন কি না, 
কারা তাকে ডাকতে এয়েছেন_ 
রাজ জর নাজ দারা রর দাত হাতে রাবার তরে 


বল... 2 

মনে হল যেন সেই লোকটিও আবার অন্য একজনকে দায়িত্ব ্তাস্তরিত করল, এই বার্তা প্রতিধ্বনিত হয়ে উঠতে 
লাগল উপরের দিকে। 

রাধারমণ শশিভূষণের পাশে এসে দীড়িয়েছেন। সেরেস্তাদারটি অনুরোধ করাতেও তিনি ফরাসের ওপর বসলেন না, 
ঘরে কোনও চেয়ার নেই। দু'জনে দীড়িয়েই রইলেন। সময় কাটতে লাগল, ভেতর থেকে কোনও উত্তর আসে না। 
রাধারমণ ভেতরে ভেতরে বিরক্ত হচ্ছেন, আগে থেকে লোক মারফত খবর পাঠিয়ে আসা উচিত ছিল, কিন্তু তার হাতে যে 
সময় নেই। প্রথম কয়েকদিন সাহেব কোম্পানির সঙ্গে আলাপ-আলোচনায় ব্যস্ত ছিলেন, কার্য উদ্ধার হয়েছে, কালই তাকে 
আবার ত্রিপুরার দিকে রওনা দিতে হবে। 


8৫ 


সেরেস্তাদার দু'জন কাজে ব্যস্ত, একজন এক সময় মুখ তুলে বলল, জ্যোতিবাবু মশাই আর নতুন বউঠান এখন 
চন্দননগরে রয়েছেন। 4 
হঠাৎ এই অপ্রাসঙ্গিক খবরটির কী তাৎপর্য তা রাধারমণ বা শশিভূষণ বুঝলেন না। মহারাজের উপহার রবি ঠাকুরের 
হাতে হাতে দেওয়ার নির্দেশ আছে, সেইজন্য শশিভূষণ বলল, আমরা রহীনদ্বারুর সঙ্গেই দেখা করতে এসেছি_ 
আরও কয়েক মিনিট পরে একজন উঁকি দিয়ে বলে গেল, রোববাবুর ঘর তালাবন্ধ, তিনি কলকাতার বাইরে। 
শশিভৃষণ ও রাধারমণ পরস্পরের দিকে কিংকৰ্তব্যবিমূঢ় ভাবে তাকালেন। | 
এই সময় এক ছিপছিপে, সুদর্শন যুবক হনহনিয়ে এ ঘরে ঢুকে বলল, ভুজঙ্গধর, আমার মাসোহারা থেক কুড়িটে টাকা 
দাও তো। রাস্তার কুকুরদের খাওয়াব ! 
সেরেস্তাদারটি বলল, আজ্ঞে আপনার মাসোহারার সব টাকা দেওয়া হয়ে গেছে। 
যুবকটি ধমক দিয়ে বলল, তা বলে কি কুকুরগুলো না খেয়ে থাকবে ? দাও দাও, আগাম লিখে দাও 
কথা বলতে বলতে সে শশিভৃষণদের উপস্থিতি টের পেয়ে থেমে গিয়ে কৌতূহলী হয়ে চেয়ে রইল কয়েক মুহূর্ত । 
তারপর জিজ্ঞেস করল, মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? 
শশিভৃূষণ বললেন, আমরা আসছি ত্রিপুরার মহারাজের কাছ থেকে। 
যুবকটি খুবই বিস্মিত হয়ে বলল, বরিপুরা ? সে তো পাহাড়ের কোলে লুকিয়ে থাকে, কেউ দেখতে পায় না। 
সেখানকার রাজারা মুক্তাভন্ম, হীরেভস্ম খায়, তাই না ! কিন্তু বাবামশাই আলমোরায় গেছেন, তীর সঙ্গে তো দেখা হবে না। 
শশিভূষণ বললেন, আমরা রবীন্দ্রবাবুর জন্য একটা চিঠি নিয়ে এসেছি। 
যুবকাট বলল, রবি ? রবি তো বাচ্ছা ছেলে । তার সঙ্গে আপনাদের কী দরকার ? সে বিলেত থেকে পালিয়ে এসে 
এখন লুকিয়ে আছে, তা জানেন না? 
ণ বললেন, তিনি একটি কাব্যথস্থ লিখেছেন। 
তাকে থামিয়ে দিয়ে যুবকটি বলল, হ্যা, হ্যা, রবি কবিতা লেখে, বেশ তোফা লেখে, আমরাই ওর বই ছাপিয়ে দিই। 
বিক্রি হয় না মোটে । আমি কে জানেন ? আমি হচ্ছি রবির দাদা, সোম ৷ কী বিশ্বাস হচ্ছে না। এই ভুজঙ্গধরকে জিজ্ঞেস 
করুন। ওহে ভুজঙ্গ, আমি সোমবাবু নই ? 
লোকটি বলল, আজ্জে হ্যা। 
এবার যুবকটি এক গাল হেসে বলল, আমিও কবিতা লিখতে পারি। রবি গান গায়। আমি তার চেয়েও ভালো গান 
গাই । শুনবেন আমার গান? 
এবার সে দু'হাত তুলে বেশ চেঁচিয়ে গান ধরল, ‘দেখিতে তরঙ্গময় ভব পারাবার_ " 
তরঙ্গ বোঝাবার জন্য দু'হাত কীপিয়ে নাচের ভঙ্গি করল। ক্রমশ সে নৃত্য উদ্দাম হল। নাচতে নাচতে রাধারমণের 
হাত চেপে ধরে বলল, অমন গোমড়া মুখে দীড়িয়ে কেন ? আপনিও নাছুন আমার সঙ্গে । নাচলে মন ভালো হয়ে যায়_ 
একজন হষ্টপুষ্ট, গৌরবর্ণ, সুদর্শন পুরুষ দ্রুত ঘরে ঢুকে এসে সোমের কাধ ধরে বললেন, এ কী সোম, কী করছ ? 
বাইরে থেকে জ্দ্রলোকেরা এসেছেন। 
সোম সরল ভাবে বলল, কিছু করিনি তো, ওঁদের গান শোনাচ্ছিলাম। রবির থেকে আমি ভালো গাই কি না বল? 
ওঁদের নাচতে বলছিলাম আমার সঙ্গে । নাচলে মন ভালো হয় না, গুণো দাদা? 
ডি -০7557955 
আমার-_ 
আর একজন ভূত্যও এসে গেছে। দু'জনে সোমের দু'কীধ ধরে আস্তে আস্তে টেনে নিয়ে গেল অন্দরমহলে । 


চিরিক = a 
২22 ৪ 
২৭২16 হি 8 Nyon 


চন্দননগরের গোন্দলপাড়ায় গঙ্গার ধারে মোরান সাহেবের বাগানবাড়িটি রাজপ্রাসাদতুল্য। নীলের ব্যবসায়ী মোরান 
সাহেব এই বাগানবাড়িটি বানিয়েছিলেন খুব শখে ও যত্নে । এখন নীলের কারবারে মন্দা চলছে, প্রায় বন্ধ হবারই মুখে, তাই 
এই ভাড়া দেওয়া হয় । বর্তমানে এখানে সন্ত্রীক বসবাস করতে এসেছেন জ্যোতিরিন্দ্রনাথ ৷ 

একেবারে গঙ্গার তীর থেকেই পাথরে বাধানো সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে ওপরে, মিশেছে এক সুবিশাল বারান্দায় । 
তারপর ঘরগুলির আকৃতিও বিচিত্র । ঘরগুলি সমতলে নয়, কোনওটি একটু উঁচুতে, কোনওটি কয়েক সিঁড়ি নীচে, কোনও 
ঘরই পাশাপাশি নয়, দরজাগুলিও বিভিন্ন দিকে। এ বাড়িতে কোনওদিনই অতি পরিচয়ের একঘেয়েমি আসবে না। 

নদীর গা ঘেঁষেই রয়েছে একটি প্রশস্ত বৈঠকখানা, তার সব জানলায় রঙিন ছবিওয়ালা কাচ বসানো । প্রতিটি ছবিই 
এক একটি মধুর দৃশ্য । তার মধ্যে একটি ছবি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে : ঘন পত্রপল্পবময় একটি গাছের ডালে বাধা 
রয়েছে একটি দোলনা, তাতে বিভোর হয়ে দুলছে দুই যুবক-যুবতী। দেখলেই মনে হয় সম্পূর্ণ নির্জনতার স্বাদ উপভোগ 
করছে ওরা দুজন। 

এ বাড়ির দু পাশে এবং পশ্চাৎদিকে অনেকখানি বিস্তৃত বাগান, তাতে যেমন রয়েছে প্রচুর ফলবান বৃক্ষ, তেমনই 
বহুরকম ফুলের সম্ভার । বিভিন্ন ঝতুর ফুল-ফল অনেকটা এমনিই ঝরে যায়। একটি বড় আম গাছের ডালে টাঙানো আছে 
সত্যিকারের দোলনা । নদীর ঘাটে বাধা আছে একটি সুদৃশ্য নৌকো, এই ঘাটে অন্য কারুর নৌকো ভিড়তে পারে না। 


৪৬ | 


আকাশে এখন রঙের দ্যুতি, অস্ত যাচ্ছেন সূর্যদেব। গঙ্গার বুকে নেমে এসেছে সহস্র রেখা, পাল তোলা চলমান 
নৌকোগুলি সেই অপরূপ আলোয় মায়াময় রূপ ধরেছে। এখানে কল-কোলাহল নেই, কোনও যান্ত্রিক শব্দ নেই, একটু কান 
পাতলেই যেন শোনা যায় নিজস্ব সঙ্গীত । : 

ঘাটের সিঁড়িতে নদীর ত সা 
সন্তান। দীর্ঘকায়, মজবুত গড়ন, , টানা টানা চোখ, কুঞ্চিত চুল, তার রূপ দেবোপম। দেবেন্দ্রনাথের চতুর্দশ 
পুত্রকন্যার মধ্যে তার ব্যক্তিতৃই সবচেয়ে উজ্জ্বল, রূপে-গুণে সমান, তিনি খেলাধুলো অশ্বারোহণ ও শিকারে দক্ষ, পিতার 
অনুপস্থিতিতে জমিদারির কাজ তিনিই পরিদর্শন করেন, আবার সাহিত্য ও সঙ্গীতে তার যশ অনেকখানি ছড়িয়ে পড়েছে। 
তিনি রীতিমন সফল, তার রচিত নাটক সাধারণ রঙ্গমঞ্চেও অভিনীত হয় নিয়মিত। বাংলার সকলেরই চোখ ঠাকুর বাড়ির 
এই প্রতিভাবান তরুণটির দিকে, অনেকেরই ধারণা, তিনি অসাধারণ কীর্তি রেখে যাবেন। . 

জ্যোতিরিন্দ্রনাথের হাতে রুপোর হাতল বসানো পাতলা পোরসিলিনের চায়ের পেয়ালা, তাতে চুমুক দিতে দিতে তিনি 
সূর্যাস্তের শোভা,উপভোগ করছেন, একবার মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, রবি কোথায় ? রবি নামেনি ? 

বাগানে সাজানো রয়েছে বেতের গোল টেবিল ও কয়েকটি চেয়ার। একটি চেয়ারে বসে আছেন জ্যোতিরিন্ত্রনাথের স্ত্রী 
কাদ্বরী, ইনিও সাধারণ নারীদের তুলনায় লম্বা, গাঢ় ভুরু, বড় বড় অক্ষিপক্ষন, কৌতুকময় চক্ষু । এর সঙ্গেও তুলনা দেওয়া 
যায় কোনও গ্রীক দেবীর ৷ বস্তুত অন্তরঙ্গ মহলে তার ডাক নাম হেকেটি । তার আরও একটি ডাক নাম আছে। 
৮৮551 
সেই অনুসারে তীর স্ত্রী নতুন বউঠান। দেবেন্দ্রনাথের অন্যান্য পুত্রবধূরাও এসে গেছে, কিন্তু কাদম্বরী নতুন বউঠানই রয়ে 
গেলেন, তিনি পুরনো হবেন না। 

মাথার চুল সামনের দিকে পাতা কাটা, পরনে ঘটিহাতা ব্লাউজ ও সাদা সিক্কের শাড়ি, কাদম্বরীও চা-পান করতে 
করতে একটি বই পড়ছিলেন, একটি চটি কাব্যগ্রন্থ, মুখ তুলে বললেন, রবি তো চা খায় না ৷. 

গলা তুলে ডাকলেন, রবি, রবি! 

এ বাড়িতে কতগুলি যে কক্ষ তার হিসেব নেই। অনেক ঘরই কাজে লাগে না। তিনজন মাত্র নারী পুরুষের বসবাস 
এখানে, মহল বেশ খানিকটা দূরে । প্রয়োজনে যান না পড়লে তাদের কাছাকাছি এসে ঘোরাফেরা করার নিয়ম 
নেই। সবচেয়ে উঁচুতলায় একটি গোল ঘর রয়েছে, তার সব দিকই খোলা, জ্যোতিরিন্্রনাথের কনিষ্ঠ ভ্রাতা রবি এটি 
দখল করে নিয়েছে, এখানে সে নিভৃতে কবিতা-সাধনা করে। ল 

অনন্ত এ আকাশের কোলে 


বোধ করে। এই সংসারে আর যা কিছুরই অভাব থাক, অযাচিত মন্তব্য বা উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই। নিজের 
কোনও উপকার হয় না তবু অন্যকে মানুষ আঘাত দেয় । অনেকে শুভার্থীর ছদ্মবেশে হাসিমুখে গরলমাখা তীর নিক্ষেপ করে 
১০77 মাকে কে ই তক গা জন) মম পরত বিলত গছে কি হয গার 
না? শুধু শুধু ফিরে এলে ! 

একবার নয়, দু দুবার রবিকে বিলেত পাঠানো হয়েছিল ব্যারিস্টার কিংবা আই এ এস হয়ে আসার জন্য । দুবারই সে 
ব্যর্থ হয়েছে। দেবেন্দ্রনাথের এতগুলি সন্তানের মধ্যে একমাত্র সত্যেন্ত্রনাথ ছাড়া আর কেউই নিজস্ব জীবিকা অর্জনে সমর্থ 
হয়নি। যৌবনে খণে জর্জরিত দেবেন্দ্রনাথ একান্ত নিজের উদ্যমে সমস্ত দায়মুক্ত হয়েছেন এবং বিভিন্ন অঞ্চলে জমিদারির 
বিস্তার ঘটিয়েছেন। কিন্তু তার পুত্ররা সেই এ্বর্য বৃদ্ধির বদলে ক্ষয়ের দিকেই বেশি মনোযোগী । বিবাহিতা কন্যাদের 
স্বামীরাও ঘরজামাই। দেবেন্দ্রনাথ এখন কলকাতায় থাকেন কদাচিৎ। পশ্চিমের বিভিন্ন শৈল শহরে কিংবা নদীবক্ষে বোটে 
বাস করেন ইচ্ছেমতন, অবশ্য চিঠিপত্র ও দূত মারফত পরিবারের প্রত্যেকের প্রতি তীক্ষ নজর রাখেন। 

ক ০৯7৮: 
রবির দুই দাদা পাগল, অন্যরাও খামখেয়ালি। কৈশোরেই রবির বুদ্ধির প্রাখর্য প্রকাশ পেয়েছে, তার সুঠাম সুন্দর শরীর, 
সকলেরই ধারণা হয়েছিল রবি নিশ্চিত একজন. কেউকেটা হবে । সেই জন্যই ষোলো বৎসর বয়েসে তাকে বিলেত পাঠানো 
হল। তার জন্য দেবেন্দ্রনাথ এস্টেটের তহবিল “থেকে মাসে মাসে দেড়শো টাকা বরাদ্দ করেছিলেন, পরে তা বাড়িয়ে দুশো 
চল্লিশ টাকা করা হয়। সেই টাকায়, অর্থাৎ মাসিক কুড়ি পাউন্ডে বিলেতে তার বেশ সচ্ছলভাবেই চলে যাওয়ার কথা । 

প্রথম প্রথম রবির মন বসেনি তা ঠিক। নতুন দেশ, নতুন পরিবেশ মানিয়ে নিতে সময় লাগে । মেজবৌদি 
জ্ঞানদানন্দিনী সেই সময় দুই ছেলেমেয়ে বিবি আর সুরেনকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন, মেজদা সত্যেন্দ্রনাথ ছুটি কাটাতে এসে 
পড়লেন, রবি থাকতে লাগল ওঁদের সঙ্গে । ওরা চলে যাওয়ার পর রবি একটু একটু করে মন দিল ভাষা শিক্ষায়, তারপর 
ভর্তি হল লন্ডন ইউনিভার্সিটি কলেজে । সেখানে ভালোই করছিল সে, হঠাৎ দেবেন্দ্রনাথের আদেশে তাকে ফিরে আসতে 
হল। পিতার আদেশের কোনও প্রতিবাদ চলে না। 


৪৭ 


প্রায় দু বছর ইংল্যান্ডে কাটিয়ে, অনেক অর্থ ব্যয় করেও কোনও ডিগ্রি না নিয়ে রবি ফিরে এল, কিন্তু সবটাই কি তার 
ডো তেলের দিকে নি লোয় মেতে টির রিবন রই নভে এক জপ হাতটা 
তাদের মধ্যে দুটি মেয়ে না জানি ভারতীয়দের কীরকম কিন্ৃত দেখতে হয় এই ভয়ে প্রথমে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। 
জলদ মতন দেহ বাতেন তিশা লে দর বস হয়ে গন বা মিলে এৰ সতে দান গম পৰতে 


৬164854315৬ 
ভারতী পত্রিকার জন্য 'যুরোপ যাত্রী কোনও বঙ্গীয় যুবকের পত্র’ নামে যে লেখাগুলি পাঠাত, তাতে মাঝে মাঝে রীতিমতন 
ওঁদ্ধত্যের প্রকাশ ছিল । ‘পারিবারিক দাসত্ব’ নামে একটি প্রবন্ধ প্রায় পারিবারিক বিদ্রোহের মতন । তাতে রবি লিখেছিল যে, 
বাঙালি পরিবারের অভিভাবকরা বাড়ির ছোটদের প্রতি দাস. দাসীর মতন ব্যবহার করে, তাদের মতামতের কোনও সু 
দেয় না। এমনই উগ্র মতামত যে সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ছোটভাইয়ের লেখাটি প্রকাশ করেছিলেন বটে, কিন্তু 
মন্তব্যে প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলেন। 
৮2118448844 
বিলেতে থেকে এলি, কিছুই করলি না ? সেই সব খোচা তার গায়ে বেঁধে, সে কষ্ট পায়, তার সেই কষ্ট মাত্র- দু-একজন 
ছা হা কে বোকো নহি মার করের গা বব বা কাজে নল যত বাত 
অনুমতি || 

দ্বিতীয়বার আর একা নয়, তার সঙ্গী হবে তার প্রায় সমবয়সী ভাগনে, বড়দিদি সৌদামিনীর ছেলে সত্যপ্রসাদ। একই 
বাড়িতে দুজন বালক বয়েস থেকে বর্ধিত হয়েছে, সত্যপ্রসাদ বয়েসে দু-এক বছরের বড়, রবির তুলনায় অনেক বেশি 
তুখোড় । সত্যপ্রসাদ কলকাতার কলেজে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ে করেছে এবং পরপর পরীক্ষায় ফেল করলেও এরই 
মধ্যে এক কন্যা সন্তানের পিতা হয়ে একটা অন্তত সাফল্যের পরিচয় দিয়েছে । এই সত্যপ্রসাদই রবিকে দ্বিতীয়বার বিলেত 
যাওয়ার প্ররোচনা দেয়। 

কলকাতা থেকে ছাড়ল জাহাজ, ডেকে দাড়িয়ে দাড়িয়ে সত্যপ্রসাদের ভবিষ্যৎ পরিকল্পনার শেষ নেই, ব্যারিস্টার হয়ে 
ফিরে এসে সে আর জোড়াসাকোয় থাকবে না । সাহেবপাড়ায় বাড়ি ভাড়া করবে, রবিকে করে নেবে তার জুনিয়ার ! রবিকে 
রিনিতার রি জর 
দিতেই সে চিৎকার করতে লাগল, ওরে রবি রে, আমার আর বিলেত যাওয়ার কাজ নেই, আমি বাড়ি ফিরে যাব, আমি 
বাড়ি যাব ! রবি যত বোঝায় যে এই সী-সিকনেস দু-একদিন পরেই যাবে, সত্যপ্রসাদ তত আর্তনাদ বাড়িয়ে দেয়। 


জাহাজের পার্সার এবং অন্যান্যরাও এসে তাকে নানারকম টোটকা চেষ্টা করল, সে কিছুই শুনবে না। সে বলতে 
লাগল, তার রক্ত আমাশয় হয়েছে, মৃত্যুর আর দেরি নেই, সে তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী নরেন্ত্রবালা আর শিশুকন্যার মুখ না 
দেখে পৃথিবী ছাড়তে চায় না। 


জাহাজের ক্যাপ্টেন বিরক্ত হয়ে সত্যপ্রসাদকে নামিয়ে দিতে চাইলেন । কিন্তু সত্যপ্রসাদ একা যাবে না, রবিকেও 
ফিরতে হবে তার সঙ্গে । 

বন্দরে নামার পরেই বোঝা গেল সত্যপ্রসাদের অসুখবিসুখ কিছুই নেই। খাদ্যদ্রব্যের প্রতি বেশ লোভও আছে; আসল 
কথা, পত্রী-কন্যাকে ছেড়ে সে বিলেতে থাকতে পারনে না । কিন্তু রবির তো ওসব বন্ধন নেই, তবু রবির যাত্রা নষ্ট করা 
কেন। সত্যপ্রসাদ জানে, দেবেন্দ্রনাথ এই সংবাদে মহা বিরক্ত হবেন, তাই রবিকে সে ঢাল হিসেবে নিজের সামনে রাখতে 
চায়। দেবেন্দ্রনাথ তখন রয়েছেন মুসৌরিতে, মাদ্রাজ থেকেই টেলিগ্রাম করে তাকে জানানো হল দুঃসংবাদ । এবং 
কলকাতায় না ফিরে দুজনে সোজা মুসৌরিতে গেল দেবেন্দ্রনাথের কাছে মার্জনা চাইতে । 

মহর্ষি দেবেন্দ্রনাথের ক্রোধের কোনও কর্কশ প্রকাশ নেই। দুই অপরাধীকে তিনি বসিয়ে রাখলেন সামনে । তপস্যারত 
ভঙ্গির মতন কিছুক্ষণ স্থির হয়ে তিনি আত্মসংযম করলেন । তারপর ধীর স্বরে বললেন, জাহাজ ভাড়া বাবদ অতগুলি টাকা 
তোমরা জলাঞ্জলি দিলে, সে জন্য তোমাদের কোনও শাস্তি দেব না। তবে, ভবিষ্যতে তোমাদের শিক্ষার জন্য আমার কাছ 
থেকে আর একটি পয়সাও পাবে না। যথেষ্ট হয়েছে ! এবারে তোমরা নিজেরা যা পার করো। ঈশ্বর তোমাদের সহায় 
হোন! 

বাবার কাছে রবি যা বলতে পারেনি, কলকাতায় ফিরে চাপা বিদ্ধপকারীদেরও তা সে মুখ ফুটে বলতে পারল না, 
এবার সত্যিই ইংল্যন্ড গিয়ে পড়াশুনো করতে চেয়েছিল, সত্যপ্রসাদের জন্যই সে ফিরতে বাধ্য হয়েছে। রবির জদ্রতাবোধ 
৯ , সত্যপ্রসাদের নামে দোষ চাপাতে তার রুচিতে বাধে। সত্যপ্রসাদ সবার সামনে বেশ বীরত্বের সঙ্গে বলে, আমি 

দুজনেই ঠিক করলুম, ওই ন্েচ্ছদের দেশে স্যানুইচ আর মশলা ছাড়া সেদ্ধ মাংস খেয়ে বছরের পর বছর কাটানো 

সির ভিন নম ভা; মুসুরির ডাল আর মৌরলা মাছ না পেলে কি বাঙালির ছেলে বাচে ! খুব জোর বেঁচে 
গেছি বাবা ! সত্যপ্রসাদ আসল সত্য প্রকাশ করে না, রবি সেখানে উপস্থিত থাকলেও প্রতিবাদ করে না । রবি মিথ্যে কথা 
বলতে প্রায় অক্ষম, আবার সত্যের বড়াই করে কোনওক্রমেই অন্যকে আঘাত দিতে পারবে না সে। রবি অনেকদিন 
বাহন, বড়দিদি সৌদামিনী তার মাতৃসমা, সত্যপ্রসাদকে সবাই অভিযুক্ত করলে বড়দিদি দুঃখ পাবেন ভেবেও রবি নীরব 


চিনা বার । জ্যোতিরিন্দ্রনাথ তার পিতার মতনই এক বাড়িতে বেশিদিন থাকতে পারেন না। 
নর বিডির আদ দে ছিরে মা রি তাড়া নিরব রি কলকাতার 
ফিরেই রবি যখন শুনল যে জ্যোতিদাদা ও নতুন বউঠান রয়েছেন চন্দননগরের বাগানবাড়িতে, রবি চলে গেল সেখানে । 
অবিলঘেই তার চিত্তশুদ্ধি হল, এই দুজনের সারিধ্যেই সে সবসময় পায় প্রকৃত মুত স্বাদ। 
8৮ 


দিন কাটছে যেন স্বর্গের এক একটি দিন। প্রতিটি মুহূর্ত এক এক বিন্দু অমৃত ৷ সারাদিন কোনও পরিকল্পনা নেই, 
কোনও উদ্বেগ নেই। কোনও কর্তব্য নেই, কোনও দায়িত্ব নেই। যখন যা মন চায়, তখনই তা করা যায়। ইচ্ছে করলে 
বাগানে গিয়ে দোলনায় বসে দোলা যায়, গাছ থেকে ফল পাড়া যায়, নদীতে নৌকা বিহারে যাওয়া যায়, আবার ঘণ্টার পর 
ঘণ্টা বিছানায় বুকে বালিশ দিয়ে উপুড় হয়ে শুয়ে কবিতা লেখার চেষ্টা করলেও বাধা দেবে না কেউ। 

তিনজনে একসঙ্গে থাকলে গান হয়, গানের পর গান, নতুন নতুন গান। সুরের তরঙ্গই আনন্দের তরঙ্গ । সেই সঙ্গে 
হাসির উচ্ছলতা। জ্যোতিদাদা জীবনকে উপভোগ করতে জানেন, এক একদিন এক এক রর্কম পরিবেশ সৃষ্টি করেন। মাঝে 
মাপ ১০০১৩০০২১০2 
অলক্ষ্যে ঝরে যায় বালির মতন। কাদম্বরী রবির চেয়ে মাত্র দেড় বছরের বড়, তিনি এখনও জননী হননি, তিনি এক 
অসংসারী নারী, তার শরীর ও মন জুড়ে রয়েছে শিল্পের সুষমা । এই লাজুক দেবরটিকে প্রীতি ও বন্ধুত্ব দিয়ে তিনি সব সময় 
আপন করে রাখেন আর রবিও তার মন সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে পারে শুধু এই নতুন বউঠানেরই কাছে। 

বাগানে এসে রবি দেখল জ্যোতিদাদা মাঝিমাল্লাদের কী সব নির্দেশ দিচ্ছেন, রবিকে দেখে বললেন, আয় রবি। ঠিক 
করেছি আজ রাতটা গঙ্গার বুকে কাটাব । এমন আকাশের রূপ লক্ষ বছরে একদিন হয়। 

কাদন্বরী চাপা হাসির সঙ্গে জিজ্ঞেস করলেন, কী গো, দুপুর থেকে তুমি ওপরতালায় নিরুদ্দেশ । কটা কবিতা লেখা 


হল? 

রবি বলল, যা লিখেছি, তার থেকে না লিখেছি বেশি। সেই না-লেখা লাইনগুলিই বোধ হয় আসল কবিতা । সেই 
লাইনগুলি ধরতে পারছি না, কে যেন আড়াল করে দীড়াল। 

কাদস্বরী বললেন, কে, কে? 

ঘাটে বাধা বোটটি একটি ছোটখাটো বজরা। মাঝখানে দুটি কক্ষ । ছাদটি চৌকো ধরনের, কেউ যাতে অসাবধানে 
জলে না পড়ে যায় সেই জন্য দু দিকে রেলিং দেওয়া । সেই ছাদের ওপর ফরাস পেতে মখমলের তাকিয়া দেওয়া হল। সঙ্গে 
নেওয়া হল পানীয় জল, কিছু মুখরোচক আহার্য। জ্যোতিরিন্্রনাথ কৌচানো ধুতি ও বেনিয়ান পরে বসলেন ছাদের 
একদিকে, তার হাতে বেহালা । কাদম্বরী ও রবি তীর মুখোমুখি । নৌকো চলতে শুরু করতেই জ্যোতিরিন্দ্রনাথ ধরলেন পূরবী 
রাগিণী । আকাশে এখন সোনার ছড়াছড়ি, যেন মহাকাল মেতেছে স্বর্ণ হোলি খেলায় । সূর্য অদৃশ্য, তবু এত রং, এত বিভা । 


বাজনা শেষ করে জ্যোতিরিন্ত্রনাথ বললেন, রবি, তুই এবার একটা গান কর। 


কী মুখ হেরি এ... 
বোটের তিনজন মাঝিকে একেবারে নীরব থাকার নির্দেশ দেওয়া আছে ।-শুধু ঝপ ঝপ দীড়ের শব্দ। জ্যোতিরিন্দ্রনাথ 


একটা রাগ-রাগিণী, রবি গান গাইছে সঙ্গে, সঙ্গে, মাথা দুলিয়ে দুলিয়ে কখনও সেই গানে যোগ দিচ্ছেন কাদন্বরী । স্বর্গে 
ইন্ত্রের সুরসভা কি এর চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে? ভাবে বিভোর তিনজন মানুষ এখন পৃথিবী বিস্তৃত৷ 
একসময় জ্যোতিরিন্দ্রনাথ নীচের এক মাঝিকে বললেন, ওরে, কতদূরে এলি রে ? এবার ফের ! 
কাদ্বরী বললেন, এর মধ্যেই ফেরা হবে ? তুমি তো সবে বেহাগ বাজাচ্ছিলে। আমি ভেবেছিলুম, ভৈরবীতে শেষ 
হবে। 
জ্যোতিরিন্দ্রনাথ হা হা করে হেসে উঠে বললেন, তা হলে ফেরার পথে আর কোনও গান থাকবে না ! নৌকোয় আমি 
ঘুমোতে ভালোবাসি না। 
লাভা বেহাগের সুরের সঙ্গে মিলিয়ে নিজের একটা বেহাগ-খাম্বাজ একতালা গান পেয়েছে। সে 
গেয়ে 
সখি, ভাবনা কাহারে বলে 
সখি যাতনা কাহারে বলে “ল্‌. 
তোমরা যে বল দিবস-রজনী, 


প্রথম আলো (১ম) ৭ ৪৯ 


Sk LE dlc SA Bld eS Oat ts Le Beal 3১৮85 


অর্থটা তার কাছে ধরা পড়ছে না। 

কবিতা রচনার সময়েও সে এই সংশয়ে বোধ করে। 

বিলেতে গিয়ে বিশেষ কৃতিত্ব অর্জনের ব্যর্থ প্রচেষ্টার পর তাকে প্রায়ই আত্ম অনুসন্ধান করতে হচ্ছে ইদানীং । একটা 
৯14878৮45৬৮ না কিছু রচনা করতে তার সবচেয়ে 
ভালো লাগে, কিন্তু সেটাই কি যথেষ্ট ? রমেশ দত্ত, বন্ধিমবাবু, নবীনসেন এঁরা খ্যাতিমান লেখক বটে, কিন্তু এঁরা কৃতবিদ্য 
এবং সমাজে অন্যভাবেও প্রতিষ্ঠিত । আর মাইকেল মধুসূদন, নাঃ, ওর কথা না তোলাই ভালো, উনি সব দিক দিয়েই 
ব্যতিক্রম । রবিকে কি তার পিতার পরিচয়েই পরিচিত হতে হবে? 

বালাকাল থেকেই লে কর্তা লিখছে আত্মীয় ছার রিভার বই ছাপিয়ে দেয়, বছর বয়েসেই সে তিন- 
টব ভি বাতা জনপ্রিয়তা পায় না তাও 
রবি জানে । কবিত্বশক্তি নিয়ে তার নিজের বেশ একটা আত্মশ্লাঘা ছিল, কিন্তু অতি সম্প্রতি তার মনে একটা দ্বিধা দেখা 
দিয়েছে । দাদারা এবং পারিবারিক শুভাহথীরা মেহের বশে উদিত হয়ে সে যা লেখে তারই প্রশংসা করেন, কিছু কিছু 
05785758555 
বোদ্ধারা কী বলেন? 


অভিনয় দেখেশুনে রবিকে আখ্যা দিয়েছেন, ‘বালীকি কোকিল" ! লে অভিনেতাও হতে চায় না। তার 
তলা বা 


যেতে পারে, ১৯ আসে না। তার শব্দগুলো এলিয়ে পড়া, ছাড়া ছাড়া, 
অশ্প্ট। বিশুদ্ধ আবেগের বদলে ফুটে ওঠে উচ্ছাস, বিষণুতার বদলে হা-হুতাশ নয়। রবি কবিতা লিখতে গেলেই যেন হয়ে 
নয তলা কি হা , তাতে র স্পর্শ লাগে না । রবি এখন তা বুঝতে পারছে, কিন্তু কী 


'গ্নহদয়' কাব্যগস্থটি প্রকাশের পর কেউই বিশেষ ভালো কথা বলেনি । রবি ভাবছে, এই বইটির প্রচার বন্ধ করে 
দেবে। যার মতামতকে রবি বিশেষ শ্রদ্ধা করে, সেই প্রিয়নাথ সেন বইখানি পড়ে রবিকে প্রায় ভ€সনাই করেছেন বলতে 
গেলো! বিহারীলাল বত প্রতিবেশী এই নাথ সেনের সম রবির পরিচয় হয়েছে মার কিছুদিন আগে। এই 
সি দিস ৯১১7 সমুদ্রের নাবিক। তিনি পৃথিবীর সব কটি 
প্রধান ভাষার সাহিত্যের স্বাদ গ্রহণ করেছেন, প্রীতির সম্পর্ক, রবি তার কাছ থেকে অনেক কিছু'শিখেছে। 
বিয়াথ নিজে কবি হতে চান না।তাই বির প্রতি তীর র্যা থাকারও কোনও কারণ নেই। ভযুহদয় পড়ে তিনি কুঞ্চিত 
করে বলেছেন, এ সব কী লিখেছ হে, রবীন্দ্র ? এ যে নিছক মেয়েলি ছড়ার মতন, এতে কোনও উচ্চাঙ্গের ভাব নেই, রস 
নেই। ভাষা এত দুর্বল ! ‘এ পারে দীড়ায়ে, দেবি, গাহিনু যে শেষ গান/তোমারই মনের ছায় সে গান আশ্রয় চায়-_/ একটি 
নয়নজল তাহারে করিও দান...’ । যাত্রা দলের ছোড়ারা এমন প্যান' প্যানপ্যানানি গান গায়। ‘একটি নয়নজল' আবার কী ? 
ডারপয এই য়ে লিখেছে, রিবন টি হারে চুটি ভূতি দীক়ে সী কুটোহাসির বদ '। অধর আবার 
দুটো হয় কি করে ? ওপরেরটি ওষ্ঠ, নীচেরটি অধর । তাও না হয় হল। অধর আবার টুটবে কী করে ? অধরের কথা 
লিখতে গিয়ে ভাষা কি মাথামুণ্ডও খোয়াবে? পরপর দু লাইনে “অতি ধীরে ধীরে' কোনও ভালো কবি লিখবে না ! 

৫০ 


পরিবারের সবাই সব সময় প্রশংসা করে রবিকে উৎসাহিত করেন বটে, শুধু একজন ব্যতিক্রম । যার উদ্দেশ্যে রবির 
অধিকাংশ কবিতা লেখা, তিনিই রবির প্রধান সমালোচক । নতুন বউঠান। রবির সব কবিতা তিনি প্রথম পাঠ করবেনই, 
রবি দেখাতে না চাইলেও জোর করে খাতা কেড়ে নেবেন। কিন্তু পড়তে পড়তে মাথা দুলিয়ে দুলিয়ে কৌতুক হাস্যে বলেন, 
8০1৮8478777 

, কিন্তু কাব্যে বিহারীবাবু সেরা ! ! সা 

কাদন্বরী বেশ ভালোই জানেন, কোন কথা তার এই দেবরটির মনে বেশি জ্বালা ধরাবে । কোনও কবিই অন্যের সঙ্গে 
তুলনা সহ্য করতে পারে না। এই কথা শুনলে রবি পুরনো কবিতা ছিড়ে ফেলে আবার নতুন করে লিখতে বসে। 
বিহারীলালকে ছাড়িয়ে যেতেই হবে, নতুন বউঠানের কাছে সে-ই হবে একমাত্র কবি কিন্তু পারা যাচ্ছে না কেন? 
মাঝখানে রবি বিহারীলাল চক্রবতীকে ণ করারও চেষ্টা করেছিল । ‘বাল্মীকি প্রতিভা তো বিহারীলালের 
'সারদামঙ্গল'-এর আদলেই রচিত, তাতে অনেক লাইনও ঢুকে গেছে। নাঃ, ও ভাবে হবে না, ও ভাবে হবে 
না 


! 

EE Ee রা 
পরিচ্ছনন, , ধারালো গদ্য লিখেছে, তার তুলনা বাংলায় তো দূরের কথা ভূভারতে নেই। এমনকি সারা পৃথিবীতেই বা 
তার বয়েসী এমন অশিশ্রান্ত গদ্য লেখক আর কে আছে ? তার গদ্যে রয়েছে যুক্তি, কৌতুক, শ্লেষ ; নেই অকারণ উপমার 
বাহুল্য, নেই অনর্থক তৎসম শব্দ বঙ্কারের প্রতি মোহ। যারা রবিকে শুধু স্কুল-পালানো ছেলে মনে করে, তারা জানে না 
রবির নিজস্ব পড়াশুনোর বিস্তার কতখানি । তার প্রবন্ধের বিষয়, ঘিয়াব্রিচে, দান্তে ও তাহার কাব্য, নর্মান জাতি ও আ্যাঙ্গলো- 
নর্মান সাহিত্য, নিন্দাতত্ত, নিঃস্বার্থ প্রেম, বস্তুগত ও ভাবগত কবিতা, সঙ্গীত ও ভাব, চীনে মরণের ব্যবসায়, গোলাম চোর, 
গেটে ও তাহার প্রণয়িনীগণ ইত্যাদি । এ ছাড়া “মুরোপ যাত্রী কোন বঙ্গীয় যুবকের পত্র’ নামে ধারাবাহিকভাবে যেগুলি সে 
লিখেছে, তাতে ভারতীয় ও ইংরেজ সমাজের খুঁটিনাটি তুলনা, অল্প আঁচড়ে এক একটি চরিত্রকে জীবস্তভাবে ফুটিয়ে তোলা 
ও অসাধারণ পর্যবেক্ষণ শক্তির পরিচয় আছে। কিন্তু পরিহাস এই যে, গদ্য লেখক হিসেবে রবির কোনও সুনাম হয়নি, 
'ভারতী'তে কোনও রচনাতেই লেখকের নাম থাকে না। রবির কয়েকখানি কবিতার বই প্রকাশিত হয়ে গেছে, অনেকেই 
ঠাকুরবাড়ির এই ছোট ছেলেটিকে কবি হিসেবে চিনেছে, কিন্তু ভারতীয় ওই তীক্ষ গদ্য রচনাগুলি কে লিখছে কে জানে ! 

তা ছাড়া, গদ্য তেমন গুরুত্বও পায় না। অনেকের কাছেই এখনও কবিতাই প্রকৃত সাহিত্য, গদ্য-টদ্য খবরের কাগুজে 
ব্যাপার । হ্যা, বঙ্কিমবাবু মহাকাব্যের বদলে গদ্য-আখ্যায়িকা লিখছেন বটে, সেগুলি বেশ জনপ্রিয়ও হয়েছে, মেয়েরা খুব 
পড়ে, তা বলে বঙ্কিম তো ভারতচন্ত্র কিংবা চণ্তীদাসের চেয়ে বড় নন। 

বিলেত ঘুরে এসে, পশ্চিমী সাহিত্যের সাম্প্রতিক ধারার সঙ্গে খানিকটা পরিচিত হয়ে রবি বুঝতে পেরেছে ভবিষ্যতে 
গদ্যেরই যুগ আসছে। ক্রমশ নাটক-নভেলই কবিতার ওপর আধিপত্য করবে । লম্বা লম্বা পদ্যে লেখা মহাকাব্য আর কেউ 
পড়তে চাইবে না। বহ্কিমবাবুও পদ্য ছেড়ে গদ্যে এসেছেন, তিনি ঠিক পথই ধরেছেন। গদ্য লেখার জন্য বঙ্কিমের কী 
অহংকার, রবি দু একবার তীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, বঙ্কিমবাবু পাত্তাই দেননি । প্রকাশ্যে তিনি রবির পিঠ চাপড়ান 
বটে, সেটা যেন খানিকটা করুণা, বাড়িতে গেলে কথাই বলতে চান না। বস্কিমের ওপর টেক্কা দিতে গেলে রবিকেও 
উপন্যাস লিখতে হবে । চন্দননগরে এসে সে একটা উপন্যাস লিখতে শুরু করেছে । এতিহাসিক উপন্যাসেই বঙ্কিমের প্রধান 
খ্যাতি, রবিও বেছে নিয়েছে এঁতিহাসিক পটভূমিকা ৷ নাম দিয়েছে ‘বউ ঠাকুরানীর হাট’ । কবিতার মতন, এই গদ্য রচনার 
সময়ও নতুন বউঠানের ছায়া তার সামনে এসে দীড়ায়। এখানে লিখতে লিখতে আর একটা উপন্যাসের প্রটও তার মাথায় 
এসেছে। এক রহস্যময়ী রমণীকে ঘিরে দুজন পুরুষের প্রণয় দ্বন্দ্ব । তবে এই বিষয়টা নিয়ে এখুনি লেখা ঠিক হবে কি না সে 
বিষয়ে সে মনঃস্থির করতে পারছে না। 

সকালবেলা বাগানে প্রাতরাশ খেতে খেতে জ্যোতিরিন্ত্রনাথ বললেন, ও রবি, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। 
কাল বিকেলে একজন লোক একটি পত্র নিয়ে এসেছিল । ত্রিপুরার রাজ দরবারের দুজন দূত তোর সঙ্গে দেখা করতে চায়। 

১84 কাঠি দিয়ে একটি কাদন্বরী একটি 

দূরের চেয়ারে বসে পশমের আসন বুনছেন কাদন্বরী, তার মাঝখানে দু অক্ষর 
কুট উঠছে | আনটি কর য় যোগ হলে তা তিনি বললেন 8৮ 7 
তাকালেন । 

জ্যোতিরিন্্রনাথ বললেন, কেন, তা আমি কী করে জানব । শুনেছি, ত্রিপুরার রাজারা কলকাতা থেকে মাস্টার ধরে নিয়ে 
যায়। তোকেও মাস্টার ঠাউরেছে নাকি ? তোর তা হলে একটা হিল্লে হয়ে যাবে। 

কাদন্বরী ফিক করে হেসে বললেন, রবি হবে মাস্টার ? | 

জ্যোতিরিন্দ্রনাথ বললেন, ও হ্যা, মনে পড়েছে । ত্রিপুরায় এখনকার রাজার নাম কী যেন? বীরচাদ না ভীরুটাদ, না না, 
ওরা মাণিক্য হয়। বীরুমাণিক্য, ওই রাজার শখ নবরত্ব সভা বসাবার। আমাদের যদু ভট্টকেও তো ওখানে নিয়ে গেছে। 
তোকেও বোধ করি সভাকবি হিসেবে পাকড়ে নিয়ে যাবে। 

রবি বলল, জ্যোতিদাদা, আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না। 

কাদম্বরী বললেন, কেন, যাও না ত্রিপুরায় । তুমি বেশ রাজকবি হবে। কত সম্মান হবে। আমরা ত্রিপুরায় বেড়াতে 


। it 

রবির মুখে বেদনার রেখা ফুটল, সে এক নতুন বউঠানের দিকে চেয়ে রইল । 
হালা দা USE । এখুনি এসে পড়বে । কী বলতে চায় 
শুনেই দেখ না । এই সব নেটিভ স্টেটের রাজারা এক একটি উৎকট জীব হয়। এদের কতরকম উত্তুট খেয়ালের কথা-যে 
শুনেছি ! কেউ কুকুরের বিয়েতে লাখ টাকা খরচ করে, কেউ পাচ সাতশো বিয়ে করে। মানডুর সুলতান গিয়াসুদ্দিন, তার 


৫১ 


যাব 


হারেমে নাকি ছিল পনেরো হাজার নারী । তার দেহরক্ষীরাও নারী, সিংহাসন ঘিরে থাকত নারীরা, সে ব্যাটা সর্বক্ষণ 
স্ত্রীলোক ছাড়া কোনও পুরুষকে দেখতই না ! আর একজন রাজার ছখানা পরোটা ভাজার জন্য তিরিশ সের ঘি খরচ হতো । 
এদের তো ডিফেন্স বাজেট নেই, সৈন্য নিয়ে কারুর সঙ্গে লড়তে হয় না, তাই টাকাপয়সা নিয়ে নয়-ছয় করে। দেখ এই 
ত্রিপুরার বীরুমাণিক্যের কোন বাই চেপেছে ! 

কাদম্বরী বললেন, বাইরের লোক আসবে, আমি ভেতরে যাই। 

জ্যোতিরিন্রনাথ বললেন, ওঁরা তো রাজার দূত। মেজবৌদি লাটসাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তুমি এক 
রাজার দূতদের সামনে থাকতে পারবে না কেন? 

কাদস্বরী তীর কণ্ঠস্বরের অপ্রসন্নতা অটনকটা ঢেকে বললেন, তোমার মেজবৌদি যা যা পারেন, তার সব কি আমি পারি? 

কাদম্বরী থাকলেন না। চলে গেলেন। জ্যোতিরিন্রনাথ' রবিকে বললেন, সেবারে কী মজা হয়েছিল জানিস তো ? 
'লাটসাহেব কলকাতার অনেককে ডেকেছেন, মেজদা মেজবৌদিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর তো কেউ বউদের নিয়ে 
যায় না। সেখানে উপস্থিত ছিলেন পাথুরেঘাটার প্রসন্ন ঠাকুর, উনিতো আমাদের জ্ঞাতি, প্রথমে মেজবৌদিকে দেখে 
ভেবেছিলেন বেগম সেকেন্দার । ভূপালের ওই বেগম পুরুষ সেজে থাকেন, পুরুষের মতন দরবারে বসেন। তারপর প্রসন্ন 
ঠাকুর যে-ই চিনতে পারলেন যে বেগম নয়, উনি ঠাকুরবাড়ির বউ, অমনি রেগেমেগে উঠে গেলেন সেখানে থেকে । 

রবি বলল, বেগম সেকেন্দার তার মেয়ের নাম দিয়েছেন শাহজাহান, তাই না ? 

জ্যোতিরিন্্রনাথ বললেন, হ্যা, খুব তেজী মহিলা । মুসলমান হয়েও পর্দা-ফর্দা ছিড়ে ফেলেছে। 

একটু পরেই এসে পড়লেন রাধারমণ ও শশিভূষণ। সঙ্গে একজন ভৃত্যের হাতে উপহার দ্রব্যের একটি ডালি। 
জ্যোতিরিন্্রনাথ ওঁদের বৈঠকখানা ঘরে এনে বসালেন। 


রাধারমণ বললেন, আমরা র সঙ্গে দেখা করতে এসেছি। 
ইস 
রাধারমণ ও শশিভৃষণ দুজনেই বিশ্মিতভাবে চেয়ে রইলেন। এই সদ্য যুবকটির চোখে-মুখে এখনও লেগে রয়েছে 


কৈশোরের লাবণ্য । তার দৃষ্টি সলজ্জ। 

রাধারমণ আবার জিজ্ঞেস করলেন, ‘ইনিই “ভগ্নহৃদয়' কাব্যটি লিখেছেন? 

জ্যোতিরিন্্রনাথ বললেন, বিলক্ষণ রবির আরও বই বেরিয়েছে। ্ 

রাধারমণ এবারে গদৃগদভাবে বললেন, হে কবি, আপনাকে আমাদের শ্রদ্ধা জানাতে এসেছি। ত্রিপুরার মহামান্য 
মহারাজ শ্রীল শ্রীযুক্ত বীরচন্ত্র মাণিক্য আপনার কাব্যখানি পড়ে মোহিত হয়েছেন। তিনি আপনাকে একটি মানপত্র 
পাঠিয়েছেন, আর সামান্য কিছু গ্রীতির নিদর্শন। 
AES বাঃ, এ তো খুব ভালো কথা ৷ শ্ৰীমান রবির খ্যাতি অনেক দূর ছড়িয়ে গেছে 

মানপত্রখানি রাধারমণেরই রচনা । তিনি সেটি পাঠ করে শোনালেন । তারপর সবিস্তারে বলতে লাগলেন, নিদারুণ 
শোকগ্রস্ত অবস্থায় কীভাবে মহারাজ এই কাব্যগ্রস্থটি আবিষ্কার করেন, এর কবিতাগুলি থেকে তিনি কতখানি সান্ত্বনা 
পেয়েছেন । মহারাজ স্বয়ং একজন কবি, তিনি কবিতার মর্ম বোঝেন। 

শুনতে শুনতে রবি সঙ্কুচিত হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে খানিকটা গর্বও বোধ করছে ঠিকই । 'ভগ্নহৃদয়'-এর 
কবিতাগুলি তা হলে একেবারে ব্যর্থ নয় । একজন মানুষকে শোকে সান্তনা দিতে পারে । যে সে মানুষ নয়, একজন মহারাজ 
এবং কবিতার সমঝদার । 

শশিভূষণ অনেকক্ষণ চুপ করে ছিলেন। এবার বললেন, রবীন্ত্রবাবু, একটা কথা জিজ্ঞেস করতে পারি ? কিছুকাল 
আগে 'ভারতী' পত্রিকায় ছাপা হয়েছিল একটি সন্দর্ভ, ‘জুতা ব্যবস্থা, সেটি কি আপনার রচনা ? 

রবি সম্মতিসূচক মাথা নাড়ল। 

শশিভূষণ বললেন, আমি ঠিক ধরেছি। আপনি যে 'মুরোপ যাত্রী বঙ্গীয় যুবকের পত্র" লিখতেন, নাম না থাকলেও 
১৮০45457577 
অনুরাগী হয়েছি। 

জ্যোতিরিন্দরনাথ জিজ্ঞেস করলেন, ‘জুতা ব্যবস্থা' কোন লেখাটা রে? 

শশিভৃষণ-হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন, কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে বললেন , মশাই, সে লেখাটির মধ্যে বারুদ ঠাসা 
আছে। ইংরেজরা আমাদের যখন তখন অপমান করে, কেউ তা প্রতিবাদ করে না। ওই যে ট্যাস ফিরিঙগিদের একটা কাগজ 
ই 

রবি এবার ধীর স্বরে দাদার দিকে তাকিয়ে বলল, তুমি পড়েছ লেখাটা । ইংলিশম্যান কাগজ একবার লিখেছিল, 


ভারতীয়দের সঙ্গে কথা বলার আগে একবার লাথি মারতে হয় । Kick them and then speak to them. Age lat 
pechpo bat. আমি তার উত্তরে 

ণ বললেন, মুখের মতন জবাব দিয়েছিলেন। হিন্দু পেষ্টিয়ট কাগজও প্রতিবাদ করেছিল বটে, কিন্তু তেমন 
জোরালো নয় । আপনি বাঙালি জাতটাকেও বলেছেন, আর কতকাল জুতো খাবে ? Perfect piece of political writ- 


In ! ওই লেখাটির জন্য বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। ওই রকম আরও লিখুন। 

রাধারমণ ঈষৎ অসহিষ্টুভবে বললেন, শশী, এবার আমাদের উঠতে হবে । 

এর মধ্যে জলখাবার এসে গিয়েছিল । আর একটুক্ষণ ভদ্রতা বাক্যের বিনিময়ের পর ওঁরা দুজন বিদায় নিলেন। দুই 
ভাই ওঁদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পর জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কী দিয়েছে দেখি ! 


৫২ 


টির লারা যক গাড় দিক দে ড়া তে একটি ততে হাটি হাতে তেরি 
' পুতুল এবং ছোট্ট মখমলের তোড়ায় পীচটি মোহর । 

জ্যোতিরিন্দ্র বললেন, তেমন কিছু রাজকীয় বলা যায় না, তবু মন্দ নয়। কিন্তু রবি, তোর রাজকবির চাকরিটা হল না। 
মহারাজের কাছে আ্যাপ্রাই করে দেখলে পারিস। 

জ্যোতিরিন্দ্রনাথকেও এবার বেরুতে হবে । তিনি গাড়ি জুততে বলে পোশাক বদলাতে গেলেন। রবি কাদন্বরীকে 
খুঁজল, কাছাকাছি কোথাও দেখতে পেল না। জ্যোতিদাদা চলে যাওয়ার পর তার শয়নকক্ষে উকি মারল, সেখানেও নেই। 
দু চারবার ডেকেও সাড়া পাওয়া গেল না । তখন সে বাড়ি থেকে বেরিয়ে এসে বাগানে ঘুরতে লাগল । 

'কাদস্বরী একটি কাঠাল গাছে ঠেস দিয়ে গঙ্গার দিকে মুখ করে দীড়িয়ে আছেন। শূন্য উদাস দৃষ্টি। 

রবি কাছাকাছি গিয়ে ডাকল, নতুন বউঠান ! 

কাদন্বরী মুখ ফেরালেন, কোনও কথা বললেন না। রবি ভেবেছিল, বাইরের লোকদুটি চলে যাওয়ামাত্রই কাদন্বরী এসে 
খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জিজ্ঞেস করবেন, মানপত্র ও উপহার দ্রব্যগুলি দেখবেন, রবির সঙ্গে খুনসুটি করবেন। কিন্তু এখন 
দেখা যাচ্ছে কাদম্বরীর কোনও আগ্রহই নেই। 

রবি বলল, ত্রিপুরার মহারাজ আমার 'ভগ্নহৃদয়' বইটি খুব পছন্দ করেছেন। ওরা অনেক ভালো ভালো কথা বলে 


ie Le he 
আবেগহীন শুষ্ক কণ্ঠে বললেন, কেন খুশি হব না ভাই । তোমার মান বাড়লে আমাদের সকলেই আনন্দ হয়। 

রবি বলল, “ভগ্নহৃদয়' বইখানি তো তোমারই । এ সম্মানও তোমার । 

কাদশ্বরী বললেন, আমার না ছাই ! 

রবি বলল, ওরা কী সব জিনিসপত্র দিয়ে গেল, তুমি দেখবে না ? 

কাদন্বরী কয়েক পা এগিয়ে যেতে যেতে বললেন, দেখবখন পরে। 

রবি বলল, তোমার কী হয়েছে বলো তো ? মন খারাপ ? bl 

কাদস্বরী একটা ঝোপ পেরিয়ে গিয়ে বড় একটা আমগাছের ডালে টাঙানো দোলনায় বসলেন একটা দীর্ঘশ্বাস ফেলে 
বললেন, নাঃ, কিছু হয়নি । 

দূরে দাড়িয়ে রবি প্রচ্ছন্ন অভিমানের সঙ্গে জিজ্ঞেস করল, তুমি তখন আমাকে ত্রিপুরায় চলে যেতে বললে কেন? তুমি 
আমাকে দূরে ঠেলে দিতে চাও ? 

কাদস্বরী বললেন, আমি দূরে ঠেলে দেব কেন ? তুমি নিজেই চলে যাবে। দিন দিন তোমার যশ হবে, তোমার 
কর্মক্ষেত্র বাড়বে, অনেক মানুষ তোমাকে চাইবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, সেটাই তো স্বাভাবিক । তুমি যত 
বিখ্যাত হবে, তত তুমি সর্বসাধারণের হয়ে যবে, আমরা ছোট গণ্ডির মধ্যে তোমাকে ধরে রাখতে যাব কেন? 

রবি বলল, তোমাকে ছেড়ে আমি কোনওদিন কোথাও যাব না । তা তুমি নিশ্চিত জান। 

কাদস্বরী বললেন, না, রবি তা হয় না। তোমার কবিতা আর আমাকে প্রথম শোনাবার সময় তুমি পাবে না। আমি তো 
নগণ্য । 
OT EOC TE TOT ETT 

আমার সব ! 

কাদস্বরী বললেন, তুমি বিলেতে চলে গিয়েছিলে। তোমার নতুন দাদাও খুব ব্যস্ত, তার কত কাজ, আমার কাছে 
আসার সময় পান না, আমি দিনের পর দিন একা আর একা, জোড়াসীকোর বাড়ির তেতলার ঘরে একা, বন্দিনীর মতন, 
কেউ নেই, তুমি সর্বক্ষণ থাকতে পাশে, তুমিও ছিলে না গত বছর। 

রবি বলল, বিলেতে আমিও তো একা, সর্বক্ষণ তোমার কথাই ভেবেছি । আমার সব লেখা তোমারই উদ্দেশ্যে তা তুমি 
জান না ? ‘ভারতী'তে যে চিঠিগুলি ছাপা হয়েছে সেগুলো তো আসলে তোমাকেই লেখা চিঠি । 'ভগ্রহদয়ের' সব কবিতা 
তো তোমারই জন্য । ত 

৪৮-71-4558 
হ্যা, মনে পড়েছে, তোমাকে বলা হয়নি, তুমি “ভগ্নহদয়'-এর উপহারে শুধু শ্রীমতী হে-কে লিখেছ কেন? 

রবি বলল, শুধু তোমার জন্য । 

.কাদন্বরী বললেন, ওরকম কেউ লেখে? 

. রবি বলল, আর কেউ বুঝবে না। শুধু তুমি আর আমি বুঝব । তুমিই হেমাঙ্গিনী, তুমিই হেকেটি । এই লেখাগুলি তুমি 
আর আমি একরকম পড়ব, অন্যরা আর একরকম পড়বে। 

কাদন্বরী খানিকটা ভ€নার সুরে বললেন, আহা, কী বুদ্ধি ! অলীকবাবু নাটকে তুমি অলীক আর আমি হেমাঙ্গিনী 
সেজেছিলুম, তা বুঝি অন্যরা জানে না? তুমি যে আমায় কখনও সখনও হেকেটি বলে ডাক, তাও অন্যেরা জানে ! 

রবি বলল, জানুক গিয়ে ! যে যা খুশি বুঝুক ৷ আমার ইচ্ছে হয়েছে অমন লিখেছি ! 

কাদম্বরী করে বললেন, আ-হা-হা-হা ! বাবুর ইচ্ছে হয়েছে বলে। 

কাদম্বরীর মেজাজ পরিবর্তনে রবি খুশি হয়ে উঠল। সে বলল, তুমি একটু বসো, নতুন বউঠান, আমি এখুনি আসছি। 

সে দৌড়ে চলে গেল বৈঠকখানা ঘরে। উপহারের পুটুলিটা নিয়ে ফিরে এল । কাদন্বরী তখন দোলনাটায় একটু একটু 
দুলছেন আর মৃদু স্বরে গান গাইছেন। 

দোলনাটা থামিয়ে দিয়ে রবি কাদস্বরীর পায়ের কাছে বসল। মোহরের তোড়াটি ছোঁয়াল কাদম্বরীর পায়ে। হাতির 
৬4558 ফেলে দিয়ে রবি বলল, এই নাও, দেবী, এ সবই তোমার ৷ আমার যা কিছু আছে, 

তোমার । 


৫৩ 


কাদস্বরী কিছু দেখলেনই না। মুখটা ঝুঁকিয়ে এনে বললেন, আমার কিছুই চাই না। ভানু, তুমি শুধু আমাকে একটা গান 
শোনাও__ 

এইভাবেই কাটতে লাগল দিন। জ্যোতিদাদাকে প্রায়ই কলকাতায় যাতায়াত করতে হয়। তিনি একটি নতুন 
ব্যবসায়ের পরিকল্পনায় মেতেছেন। নানাবিধ লোকসানের ব্যবসায়ে জ্যোতিরিন্দ্রনাথের খুব উৎসাহ । তিনি সকালবেলা চলে 
7৮৮৯ 
ঘণ্টার পর ঘণ্টা, কখনও ছুটোছুটি করে বাগানে । কখনও গলা মিলিয়ে গান করে, কখনও গাছ থেকে ফল পাড়ে, কখনও 
ঘাটের সিঁড়িতে বসে থাকে জলে পা ডুবিয়ে । নতুন বউঠান যখন বনের মধ্যে ঝুলনায় দোলেন, রবি তখন গুচ্ছ গুচ্ছ ফুল 
তুলে এনে ফুলডোরে সেটাকে সাজিয়ে দেয় । যখন তারা গান করে না, গল্প করে না, তখন তারা চুপ করে পরস্পরের দিকে 
চেয়ে শুধু বসে থাকে, সেই নৈঃশব্যও অনেক বাজয়। 

সন্ধেবেলা অন্ধকার নদীতে ছলচ্ছল শব্দ হয়। চলন্ত নৌকোগুলিতে দেখা যায় বিন্দু বিন্দু আলো, যে আলোটি খুব 
কাছে এগিয়ে আসে সেদিকে উৎসুকভাবে তাকিয়ে থাকে ওরা দুজন । এই বুঝি জ্যোতিরিন্দ্রনাথ ফিরে এলেন'। ইদানিং তিনি 
বোটে যাওয়া-আসা করছেন। কিন্তু প্রত্যাশা পূর্ণ হয় না, জ্যোতিরিন্দ্রনাথের প্রায়ই দেরি হয়। 

চন্দননগরের এই বাড়িতে আসা হয়েছিল শীতের শুরুতে, ক্রমে বসন্ত ও গ্রীষ্ম পেরিয়ে গেল। আকাশে জমছে মেঘ, 
সেই মেয়ের রং গাঢ় হচ্ছে, বর্ষা আসন্ন । নদীর স্রোতে ভেসে যাওয়া ফুলের মতন এক একটি দিন। রবি ও নতুন বউঠান 
পরস্পরকে এত নিবিড়ভাবে কাছাকাছি আগে কখনও পায়নি । দুজনের জন্য শুধু দুজন। এক একদিন দমকা হাওয়ায় সব 
ই 24৮৮415৮4৯৮ 
মনে হয় এই পৃথিবীতে এই জঙ্গল ছাড়া আর কিছ নেই, তখন তার মধ্যে হাত ধরাধরি করে ছোটে দুটি বিশুদ্ধ যুবক- 
EE ETE RE ET RT EE 


দিন এৰা ৰয় হল লিন সকাল থেকে সৰি লেখা নিয়ে সি বেল মন ছে, একটানা 
সাত পাতা লেখার পর থেমে দুটি কবিতা লিখে ফেলল ৷ এখন তাকে বিদ্যাপতিতে পেয়ে বসেছে, বিদ্যাপতি নতুন 
বউঠানরও খুব প্রিয় । তিনি রবিকে ভানু নামে ডাকেন, গত রসটা 
লিখে ফেলেছে। সেরকম দুটি কবিতা শেষ করে সে আবার উপন্যাসে 

এত সয় তায হন ভা EE হারাবার 
তারপরেই খেয়াল হল ওঃ, আজ তো সেই পিকনিক হবার কথা । এরকম আগেও হয়েছে কয়েকবার । জ্যোতিদাদার খুব 
বনভোজনের শখ । আজ জঙ্গলের মধ্যে একটা বকুল গাছের তলায় নতুন বউঠান রান্না করবেন, যাননি 
তাঁকে গানবাজনা শোনাবে । মশলা না দিয়ে শুধু সঙ্গীত সহযোগে পঞ্চ ব্যঞ্জনের কেমন স্বাদ হয়, তার পরীক্ষা । রবি ভুলেই 
গিয়েছিল জ্যোতিদাদার নিশ্চয়ই ওখানে বসে আছেন । রবিকে ডেকে পাঠাননি কেন ? 

কাগজপত্র এলোমেলোভাবে ছড়িয়ে রবি ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে । জঙ্গলের মধ্যে নির্দিষ্ট জায়গাটিতে গিয়ে সে 
আরও অবাক হল । উনুন সাজানো আছে কিন্তু আগুন ধরেনি, রান্নার সরঞ্জাম ও দ্রব্য পরিপাটি. করে গুছিয়ে রাখা হয়েছে 
কিন্তু ছৌওয়া হয়নি কিছুই, একটা মোড়ায় পাথরের মূর্তির মতন বসে আছেন কাদস্বরী, জ্যোতিদাদার কোনও চিহ্ন নেই। 

রবি ঝপ করে হাটু গেড়ে বসে পড়ে হাত জোড় করে বলল, ক্ষমা করো, ক্ষমা করো নতুন বউঠান, আমি ভুলে 
গিয়েছিলাম, আমাকে তুমি একবারটি ডাকলে না ? আমি লেখা নিয়ে ডুবেছিলাম। 

কাদন্বরী যেন রবির কথা শুনতেই পেলেন না। 

রবি জিজ্ঞেস করল, জ্যোতিদাদা কোথায় ? 

এবারও কোনও উত্তর নেই। 

রবি বলল, দাড়াও, আমি এক্ষুনি জ্যোতিদাদাকে ডেকে আনছি। 

সে আবার ছুটে গেল বাড়িতে । ভূত্যদের কাছ থেকে খবর নিয়ে জানল যে জ্যোতিদাদা বেরিয়ে গেছেন ভোরবেলা, 
কা 


রর গঙ্গায় জল উত্তাল। রবি নতুন 
হাত শক্ত করে চেপে ধরে বলল, স্বরে চলো, ঘরে চলো, এ সময় গাছতলায় দাড়ানো বিপজ্জনক । 
কাদন্বরী প্রবলভাবে মাথা নাড়ছেন। যেন তার আর ঘর নেই, তার ফেরা-না-ফেরা সমান। 
রবি তবু বলল, নতুন বউঠান, আমি আর কোনওদিন তোমাকে দুঃখ দেব না, শুধু আজ আমার কথা শোনো । 
কাদশ্বরী তবু ছুটোছুটি করতে লাগলেন । এরই মধ্যে নামল বৃষ্টি, বড় বড় ফোঁটায় বৃষ্টি, তারপর জলপ্রপাতের মতন 
বৃষ্টি। এখন আর কোথাও যাওয়া যাবে না! একটা বড় গাছের নীচে দাড়াল দুজনে এবারে কাদরীর সার শরীর কাপতে 
লাগল, তাঁর দু চোখ থেকেও অঝোরধারা মিশে গেল বৃষ্টির জলে। 
এক সময় তিনি বললেন, রবি__ 


৫৪ 


রবি বলল, কী, নতুন বউঠান ? 

কাদশ্বরী আর কিছু বললেন না, গভীর একাগ্রতায় চেয়ে রইলেন রবির দিকে । কী বলতে গিয়ে তিনি থেমে গেলেন তা 
রবি বুঝল না। সেও চেয়ে রইল, চোখে চোখে সেতু বন্ধন হল। কী অপূর্ব সুন্দর এখন দেখাচ্ছে কাদন্বরীকে, সেই রূপ যেন 
অপার্থিব । এখন এঁকে মানবী বলা যায় না, রবি অস্ফুটভাবে বলতে লাগল, দেবী, দেবী । 

৬৪১287554৮৮ 
অসহায় । তিনি আস্তে আস্তে বললেন, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর । এ ভরা বাদর 

দু'তিনবার সেই একই পঙ্ক্তি উচ্চারণ করে তিনি আবার বললেন, রবি, তুমি এর সুর জান ? আমাকে গেয়ে শোনাবে? 

রবি মনে মনে একটু গুনগুন করে সুর ভেজে নিল। তারপর তাতে বসিয়ে দিল মিশ্র মল্লারের সুর ৷ দু'জনেই ভিজে 
একেবারে শপশপে হয়ে গেছে, পাশাপাশি দীড়িয়ে, হাতে হাত ধরে রবি নতুন বউঠানকে গেয়ে শোনাতে লাগল, এ ভরা 


7 
এ ১১ ॥ 


সিঁড়ি দিয়ে নামতে নামতে শশিভৃষণের হঠাৎ মাথা ঘুরে গেল। মনে হল পৃথিবীটা যেন দুলছে। রেলিং ধরে পড়ে 
যাবার ঝৌক সামলে নিয়ে তিনি ভাবলেন, ভূমিকম্প শুরু হল নাকি ? পায়ের নীচে মাটি কাপছে। তিনি অপেক্ষা করতে 
লাগলেন, নিশ্চয়ই চতুর্দিকে এখন শঙ্খধ্বনি শুরু হবে । সাধারণ মানুষের ধারণা বাসুকী মাথা দোলালে ভূমিকম্প হয়, তখন 
শীখ বাজিয়ে শান্ত করতে হয় তাকে । সেরকম কিছুই হল না, কোথাও কোলাহলও শোনা যাচ্ছে না। তাহলে কি 

মনের ভুল? 

আরও দু'তিন সিঁড়ি নামলেন শশিভৃষণ, মাথাটা তবু দুলছে, এটা মনের ভুল নয়। অস্বাভাবিক কিছু ঘটছে অবশ্যই । 
শশিডুষণ বাইরে বেরুবার জন্য সুসজ্জিত, চুনট করা ধুতি, সিন্কের বেনিয়ান ও কাধে মুগার চাদর, সঙ্গে অনেক টাকা। 
বোর্ন আ্যান্ড শেফার্ড কোম্পানিতে ক্যামেরার সরঞ্জাম ও ছবি তোলার প্লেটের অর্ডার দিয়ে এসেছেন, আজ সে-সব সংগ্রহ 
করার কথা, আগামীকালই তাকে ত্রিপুরায় ফেরার যাত্রা শুরু করতে হবে । টলটলে ভাব নিয়েই তিনি জোর করে নামতে 
গেলেন, এবার মাথার মধ্যে যেন চিড়িক চিড়িক শব্দে ছোট ছোট বিদ্যু চমক হতে লাগল । শশিভৃষণ ক্রমশ বিস্মিত হতে 
লাগলেন, তীর স্বাস্থ্য অটুট । রোগ-ভোগের অভিজ্ঞতা অনেকদিন নেই, নিজের কর্মক্ষমতার ওপর অগাধ বিশ্বাস, যে- 
কোনও কাজেই পারতপক্ষে অন্যের সাহায্য চান না। 

সিঁড়ির মধ্য পথে গিয়ে আর পারলেন না শশিভৃষণ, রেলিং থেকে তার হাত ছেড়ে গেল, শরীরটা দুমড়ে তিনি গড়িয়ে 
পড়তে লাগলেন । সিঁড়ির শেষে তিনি পড়ে রইলেন অসহায় ভাবে, উঠে দীড়াবার ক্ষমতা নেই, কারুকে ডাকতেও পারলেন 
না। বাড়ি ভরা লোকজন, অনেক দাস-দাসী, কিন্তু শশিভূষণ পড়েই রইলেন জড়ের মতন, কেউ কিছু টের পেল না। 
শশ্ভূষণের অবশ্য জ্ঞান চলে যায়নি, মাথায় তীব্র যন্ত্রণা, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেছে, সেই অবস্থাতেও তিনি ভাবছেন, তার 
মৃত্যু ঘনিয়ে এল নাকি ? এক একসময় মানুষ কত অসহায়, এত আত্মীয়-স্বজন, শশিভৃষণের এত মনের জোর, তবু 
সকলের অলক্ষ্যে তিনি মাটিতে পড়ে আছেন অচেতন পদার্থের মতন। 

মাথার মধ্যে যেন শত শত সূচ ফুটছে, আর সহ্য করতে পারছেন না শশিতৃষণ, এবার চৈতন্য লোপ পাবে, কিংবা 
এটাই মৃত্যু ? প্রাণপণে একবার চিৎকার করবার চেষ্টা করলেন, তবু স্বর বেরুল না। চক্ষু দুটি যখন বুজে আসছে, তখন 
দেখতে পেলেন একটি কিশোরী মেয়েকে । মেয়েটি কোথা থেকে এল ? সে সিঁড়ি দিয়ে নেমে আসেনি, সদর দরজাও বন্ধ, 
তবে কি সে অলীক ? এ বাড়িতে এই মেয়েটিকে আগে কখনও দেখেননি শশিভূষণ, সম্পূর্ণ অচেনা। বড় বড় টানা চোখ, 
বয়েসের য় তার মাথায় অনেক চুল, চুল দিয়েই যেন তার শরীর ঢাকা, তার এক হাতে একগুচ্ছ সাদা ফুল, সে 
মুখখানি আনল শশিভূষণের মুখের কাছে। তারপর আর তার কিছু মনে নেই। 

কোথায় ভরতের চিকিৎসা করিয়ে তার একটা হিল্পে করে যাবেন, তা নয় শশিভৃষণ নিজেই নিদারুণভাবে অসুস্থ হয়ে 
পড়লেন ডাক্তার-বদ্যির আনাগোনা চলল অনবরত । দিনকতক..য়ম-মানুষে টানাটানিই চলল প্রায়, এক একসময় 
শশিভূষণের প্রায় নাভিশ্বাস ওঠার মতন অবস্থা । রুগীকে কিছুই খাওয়ানো যায় না, অমন সবল সুপুরুষটির চেহারা হয়ে 
গেল শুকনো আমসির মতন, বিছানার সঙ্গে একবারে সাঁটা, গলা দিয়ে বাচ্চা শালিক পাখির মতন চিচি আওয়াজ বেরোয় । 
প্রখ্যাত সাহেব ডাক্তার চার্লস গর্ভন কোনওক্রমে শশিভৃষণকে বাঁচিয়ে রেখেছেন বলা যায়। কিন্তু তারও অভিমত, কিছু 
খাওয়াতে না পারলে শুধু ওষুধে বেশিদিন কাজ হবে না। জোর করে শশিভৃষণকে কিছু খাওয়াতে গেলেই শশিভৃষণের বমি 
হয়ে যায়। রত 

দু'জন বউঠান দিবারাত্রি সেবা করছেন মন-প্রাণ দিয়ে। বড় বউঠানের খুব বিশ্বাস হোমিওপ্যাথিতে, তার ধারণা 
81257221588 
বর্ধমানের মহারাজরা চিকিৎসা করবার জন্য সেখানে গিয়ে বসে আছেন। কৃষ্ণভামিনীর অনুরোধে ডাক্তার মহেন্্রলাল 
সরকারকে জরুরি কল দেবার জন্য লোক পাঠানো হয়েছে বর্ধমানে। 

শশিভূষণের ঘরের দরজার পাশ থেকে আড়ষ্টভাবে উকি মারে ভরত । তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়নি, উরুতে বর্শার 
ক্ষতটি শুকোয়নি পুরোপুরি, মাঝে মাঝেই জর আসে, তবে তার পাগলামির ভাবটা অনেকটা কমেছে। মাথায় এখন খোচা 


৫৫ 


খোচা চুল, প্যাকাটির মতন শীর্ণ চেহারা, সবসময় মুখ-চোখ ভয়-ভয় ভাব। শশিভৃষণের অসুখ নিয়ে সারা বাড়ির ব্যস্ততায় 
ভরতের কোনও ভূমিকা নেই। সে শুধু দরজার কাছে দাড়িয়ে চেয়ে থাকে। এ পৃথিবীতে শশিভৃষণেই তার একমাত্র 
অবলম্বন । 

মহারাজার সচিব রাধারমণ ঘোষ ফিরে গেছেন ব্রিপুরায় । শশিভূষণ দেড় মাসের ছুটি নিয়ে এসেছিলেন, তাও উত্তীর্ণ 
হবার মুখে। সিমলে পাড়ায় হরমোহন ভট্টাচার্যের গুরুকুল আশ্রমে ভরতকে ভর্তি করে দেবার ব্যবস্থা পাকা হয়ে আছে। 
সেখানে ভরতকে পৌঁছে দেবার জন্য শশিভুষণ একদিন ওকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু অন্য জায়গায় থাকতে হবে 
শুনেই ভরত দৌড়ে ফিরে এসে খাটের তলায় ঢুকে পড়েছিল । শশিভুষণকে ছেড়ে সে কোথাও যাবে না। মহা মুশকিলের 
ব্যাপার, শশিভূষণকে ত্রিপুরায় ফিরতে হবে, সেখানে আর ভরতকে নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। রাধারমণের কথা শুনেই 
বোঝা গিয়েছিল যে, ত্রিপুরা রাজ্যে ভরতের আর স্থান নেই, সেখানে গেলেই তার জীবন বিপন্ন হবে। সব ব্যপারটা শুনে 

ণর মেজদাদা মণিভূষণ বলেছিলেন, তোকে ত্রিপুরায় ফিরতে হবে, তুই ওকে না জানিয়ে একদিন চলে যা। ও 
ছাড়াটা তো এ বাড়িতে থাকতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এখানেই থাকুক আর কিছুদিন। তারপর ধীরে সুস্থে ওকে 
বুঝিয়ে সুঝিয়ে পাঠশালায় পাঠালেই হবে । | | 

ET EET 

ডাক্তারি-কবিরাজি ছাড়া শশিভূষণের জন্য দৈব চিকিৎসারও বিরাম নেই । কালীঘাটের মন্দিরে তার নামে জোড়া পাঁঠা 
মানত করা হয়েছে। অন্যান্য মন্দির থেকেও প্রাসাদ ও চরণামৃত আসে । শশিড়্ষণ নিজে ব্রাহ্মাভাবাপন্ন হলেও তার দুই দাদা 
বৈষ্ণব, এই সিংহ পরিবারে রাধা-কৃষ্জের যুগল মুর্তির পূজা হয় নিয়মিত, বাড়ির তিনতলায় ঠাকুর ঘর আছে। এখন 
দু'বেলাই সেখানে শশিভূষণের আরোগ্য কামনায় যাগযজ্ঞ চলছে। মেজ বউঠান সুহাসিনীর আবার সাধু-সন্ন্যাসীদের প্রতি 
খুব ভক্তি, তার বাপের বাড়ির গুরদদের মাধবাচার্য স্বামী এসে শশিভূষণের মাথায় হাত বুলিয়ে গেছেন দু'দিন । 
. শশিভূষণ অধিকাংশ সময়েই আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকেন, কোনও কিছুতেই সাড়া দেন না । মাঝে মাঝে তিনি সজাগ 
হন, দৃষ্টি স্বচ্ছ হয়, পূর্ণ চেতনা ফিরে আসে । তখন তিনি অনুভব করেন, তার যেন শরীর নেই, শুধু মন আছে। চিত হয়ে 
শুয়ে থাকতে থাকতে পিঠ প্রায় অবশ হয়ে গেছে, তবু পাশ ফিরতে ইচ্ছে করে না, হাত-পাগুলিতে যেন সাড় নেই, ক্ষুধা- 
তৃষ্তার কোনও বোধ নেই। মন যেন এই শরীরটাকে ছেড়ে ইচ্ছে মতন ঘুরে বেড়াতে পারে । শরীরটা যদি একেবারে নষ্ট 
হয়ে যায়, তা হলেও কি এই মন টিকে থাকবে ? তা হলে কি সত্যিই আত্মার অস্তিত্ব আছে? হৎস্পন্দন থেমে গেলেই মৃত্যু, 
তারপরেও অজর, অমর হয়ে থাকে মানুষের আত্মা ? 

শশিভূষণের মন এক একসময় চলে যায় ত্রিপুরায় । কমলদিঘির কাছে তার ছোট বাড়িটি, সেখানে রয়েছে তার দামি 
দামি ক্যামেরা, বইপত্তর । যদি চুরি হয়ে যায় ? ক্যামেরা ও বইয়ের চিন্তায় তিনি উতলা হয়ে ওঠেন । যদিও রাধারমণ ফিরে 
গেছেন, তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন । তবু বলা যায় না। মহারাজার এ পারিষদ পঞ্চানন্দ মিত্রের খুব লোভ আছে 
শশিভৃষণের বইগুলির প্রতি, বই চুরিকে অনেকে চুরি বলে গণ্য করে না। ণর দীর্ঘশ্বাস পড়ে । 

একদিন রাত্রিবেলা শশিভূষণের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হল। রাত তখন অনেক, সমস্ত বাড়ি ঘুমন্ত নিঝুমপরী, 
পথেও কোনও গাড়িঘোড়ার আওয়াজ নেই ৷ তার ঘর একেবারে অন্ধকার করা হয় না, এক কোণে একটি সেজবাতি জ্বলে। 
দরজা খোলা, মেঝের ওপর মাদুর পেতে শুয়ে আছে কে একজন, প্রতি রাতেই বাড়ির কেউ না কেউ থাকে এই ঘরে । আজ 
যে রয়েছে, সেও এখন মগ্ন হয়ে আছে গভীর ঘুমে । শোনা যাচ্ছে তার নিঃশ্বাসের শব্দ । হঠাৎ শশিভূষণ জেগে উঠলেন, 
স্পষ্ট দেখলেন দরজা পেরিয়ে, ঘুমন্ত মানুষটির পাশ দিয়ে এগিয়ে আসছে একজন রমণী, শোনা যাচ্ছে ঝুমঝুম ধ্বনি । নুপুর / 
নিকণ নয়, মনে হয় যেন কোমরে গৌজা চাবির গোছার শব্দ, রমণীটিও মধ্যবয়স্কা, লালপেড়ে গরদের শাড়ি পরা, কপালে 
বড় একটা টিপ। আরও কাছে আসতে শশিভূষণ চিনতে পারলেন সেই নারী তার জননী, তার দুচোখে জলের ধারা । 

গর শিয়রের কাছে এসে তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদতে লাগলেন। শশিভূষণ ব্যাকুলভাবে জিজ্ঞেস করলেন, এ কী, 
মা তুমি কাদছ কেন? 

সেই রমণী কম্পিত কণ্ঠে বললেন, ভুসু, ভুসু রে, বাছা আমার, এ কী চেহারা হয়েছে তোর ! পেট-পিঠ যে এক হয়ে 
গেছে। কার্তিকের মতন সুন্দর ছেলে তুই, তোর সোনার অঙ্গ কালি হয়ে গেছে! 

শশিতৃষণ বললেন, মা, আমার যে কিছু খেতে ইচ্ছে করে না । কিছু মুখে দিতে পারি না। আমি আর পারছি না, মা। 
আমি এইভাবেই শেষ হয়ে যাব ! 

জননী তখন শশিভৃষণের কপালে স্নেহময় স্নিগ্ধ হাত রেখে বললেন, অমন কথা বলে না ! সোনা আমার, মানিক 
আমার ! | 

শশিভৃষণ মায়ের হাতের ওপর হাত রাখলেন । সঙ্গে সঙ্গে তার শৈশব ভাব হল। তিনি মায়ের কনিষ্ঠ সন্তান, সবচেয়ে 
আদরের সন্তান । মা তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন বাল্যকালে। কিন্তু এখন ঘুম আসবে না। 

শশিভূষণ জিজ্ঞেস করলেন, মা, তুমি আমাকে নিয়ে যেতে এসেছ ? আমাকে সঙ্গে নিয়ে চলো। 

মা সঙ্গে সঙ্গে ত্রস্তভাবে বললেন, আমি কোথায় নিয়ে যাব ? না, না, না না অমন কথা বলে না, সোনা ! আমি এক 
লক্ষ্মীছড়ি, ছেলের অসুখে সেবাও করতে পারলুম না গো ! দুঃখে আমার বুক ফেটে যায়। তুই ভালো হয়ে যাবি, ভুসু ! 
হি ক থা ক দি কল তক হি ত মল: ক 

|| 

শশিভূষণ আকুল হয়ে বললেন, মা, মা, তুমি আমার জন্য রান্না করে দাও.। 

তারপর আর কিছু নেই । শশিভৃষণ জ্ঞান হারালেন কিংবা চক্ষু অন্ধকার হয়ে গেল। অবচেতনের গভীরে ডুবতে 
হক ডিম জত হং লে ৭ দয নস যা ত তে 0. ত কহয়ে (ক 

|| 


৫৬ 


শশিভূষণ আবার যখন জাগলেন, তার সর্বাঙ্গ ঘামে ভেজা । এতদিন শরীর নাড়াচাড়া করেননি, এখন দ্রুত পাশ ফিরে 
মাকে দেখতে চাইলেন কোথায় কে ? সেজবাতির আলোয় দেখা যাচ্ছে শূন্য ঘর । মেঝেতে যে শুয়ে আছে, তার নিশ্বাস 
শোনা যাচ্ছে একইভাবে । | 

শশিভূষণের বুক ধড়াস ধড়াস করতে লাগল । খানিক আগে কী দেখলেন তিনি । মা এসেছিলেন, মা তার সঙ্গে কথা 
বললেন, হাত রাখলেন কপালে, কিন্তু মা তো মারা গেছেন সতেরো বছর আগে । তখন শশিভৃষণ নিতান্ত এক কিশোর । 
তবে কি এটা স্বপ্ন ? তা কী করে হবে, মায়ের হাত ধরেছিলেন তিনি, সে যে বাস্তব হাত ! এখনও শশিভূষণ যেন পাচ্ছেন 
সেই স্গেহ-সুবাস। তা হলে? 

শশিভুষণ আর চিন্তা করতে পারলেন না। মাথায় যন্ত্রণা হচ্ছে কিন্তু চিন্তা কী করে বন্ধ করা যায় ! মায়ের সঙ্গে তার 
যে কথাগুলি হয়েছিল, সেইগুলিই মাথার মধ্যে ঘুরতে লাগল বারবার, যেন একটা কবিতা মুখস্থ করা হচ্ছে। একটা শব্দও 
এদিক ওদিক করা যাবে না। 

এইভাবে কতক্ষণ কাটল কে জানে, এক সময় শশিভৃষণের খুব তৃষ্ণা পেল। তিনি অস্ফুট স্বরে বললেন, জল, একটু 
জল! 

যেন সঙ্গে সঙ্গে কেউ একটা জলভরা ঝিনুক ধরল তার ওষ্ঠের কাছে। শশিভৃষণ চোখ বুজে ছিলেন, চোখ মেলতেই 
আবার তীর বুক কেঁপে উঠল । এবারে মা নন, একটি কিশোরী, তার মাথা ভর্তি চুল, সারল্যমাখা টানা টানা দুটি চোখ, সে 

ণের একেবারে মুখের কাছে ঝুঁকে এসে জল পান করাচ্ছে ঝিনুক দিয়ে । এই কিশোরীটিকে তিনি চেনেন না, প্রথম 
দিন সিঁড়ি দিয়ে পড়ে যাবার পরে একেই দেখেছিলেন, এর এক হাতে ছিল একগুচ্ছ সাদা ফুল। কে এই ললনা ? এও কি 
অলীক ? ভাবলেন, বিকারের ঝৌকে তিনি চোখে ভুল দেখছেন। তার তো এমন কঠিন অসুখ আগে কখনও 
হয়নি, তাই অভিজ্ঞতা নেই। সত্যি সত্যি তিনি জল পান করছেন, না এটাও স্বপ্ন ; অথচ যেন তার তৃষ্ণা মিটে যাচ্ছে, 
কশের ধার দিয়ে গড়িয়ে পড়ছে জলের রেখা । . 

পরদিন ণ জাগলেন বেশ দেরিতে । অন্যদিনেরই মতন তীর বউঠানরা যখন তাকে জোর করে দু-সাগু 
খাওয়াতে এলেন, ণ আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, কাচা বেল পোড়ার শরবত ! 

বেল জোগাড় করার জন্য বাজারে ছুটতে হল না, এ বাড়ির বাগানেই বেল গাছ আছে। দুটি বেল পুড়িয়ে 
খানিকক্ষণের মধ্যেই শরবত করে আনা হল, চুক চুক করে পুরো এক গেলাস শরবত পান করলেন এই রুগী ৷ এগারো দিন 
পর তার পেটে কিছু খাদ্য গেল। পরদিন তিনি ফেনাভাতও খেতে পারলেন কয়েক চামচ । 

কিছুটা পেয়ে শশিভুষণের যন্তিষ্ক যন্ত্রটি সজাগ হল, তীর যুক্তিবোধ ফিরে এল । সেই রাতে তিনি মাকে ও এক 
অচেনা দেখলেন কী করে ? সতেরো বছর যিনি মারা গেছেন, তিনি ফিরে আসছেন, এও কি সম্ভব ? ধরা যাক, 
আত্মার কোনও লয়-ক্ষয় নেই, কিন্তু সেই আত্মা কি আবার শরীর ধারণ করতে পারে ? পরনের শাড়ি, হাতের গয়না, 
কোমরে চাবির গোছা, এগুলি তো জড়পদার্থ, এরাও রূপ ফিরে পেল ? মায়ের যে কীকনজোড়া এখন বড় বউঠানের হাতে, 
সেই কাকনই আবার মায়ের হাতে ফিরে যাবে ? তা হলে সবটাই স্বপ্ন? অথচ শশিভৃষণ মায়ের সঙ্গে কথা বলছেন, হাত 
ছুয়েছেন, তা প্রত্যক্ষের মতো সত্য । তবে যারা ভূত-প্রেত দেখে, ঠাকুর-দেবতাদের দেখতে পায়, যারা ঈশ্বর দর্শনের কথা 
বলে, সেগুলোও মিথ্যে নয় ? ওই যে কিশোরী মেয়েটি, সে এ বাড়িরই কোনও মৃত আত্মীয়া ? 

শশিভৃষণ দোলাচলের মধ্যে রইলেন । তিনি মেনে নিতে পারছেন না,অথচ অস্বীকার কারও উপায় নেই। স্বপ্ন কি এত 
তীব্র হতে পারে ? মায়ের প্রত্যেকটি কথা তাঁর মনে আছে ! কাঁচা বেল পোড়ার শরবতের কথাটা কী করে স্বপ্ন হবে? 
শশিভৃষণ কম্মিনকালে বেল পছন্দ করেন না, বেলের পানাকে তিনি মনে করতেন বিধবাদের পানীয়। মা এসে তাকে বলে 
গেলেন, আর সত্যি সত্যি বেলের শরবত তার সহ্যও হল। ফেনাভাতও দিব্যি মুখরোচক মা এসে বলে গেলেন সঠিক 
পথ্যের কথা । সিঁড়ির তলায় যে কিশোরীটি তাকে পড়ে থাকতে দেখে সবাইকে ডাকল, শেষ রাতে যে এসে জল পান 
করিয়ে গেল, সেও আসলে অশরীরী ? সেই দৃশ্যগুলি আবার ভাবলেই রোমাঞ্চ হয় । 

স্বপ্ন, না অলৌকিক দর্শন, এই দ্বিধার করতে পারলেন না শশিভৃষণ ৷ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুর নামে কালী 
মন্দিরের এক পুরুত আছে, সে নাকি কালী প্রতিমাকে জীবন্ত দেবী হিসেবে দেখতে পায়, সেই দেবীর সঙ্গে কথা বলে, 
হাসে । আগে এ সব কথা শুনে শশিভূষণ অবজ্ঞায় ঠোট বেঁকিয়েছিলেন। তার মতে, ওসব পাগলামি ছাড়া আর কিছুই নয়। 
এবারে অবশ্য ত্রিপুরা থেকে ফিরে শশিভৃষণ শুনতে পাচ্ছেন যে কেশববাবু আর তার চেলারা খুব মাতামাতি করছেন ওই 
রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে। কেশববাবু উচ্চশিক্ষিত, বিলাতে বক্তৃতা দিয়ে কন্কে পেয়েছেন, খ্রিস্টের ভক্ত বলে এখানকার 
পাদ্রিরাও তাকে সমর্থন করে, সেই কেশববাবু এক গ্রাম্য পুরুতের ভেন্কি দেখে ভুললেন ? কেশববাবু পরীক্ষা করে, যাচাই 
করে দেখেছেন নিশ্চয়ই । তা হলে কি সবটাই ভেন্কি নয় ? মনের এক বিশেষ অবস্থায় ও রকম দিব্যদর্শন সম্ভব ? 

শৃশিভূষণ নিজের কাছেই নিজে অস্বীকার করতে পারছেন না যে, একটা কিছু ব্যাখ্যার অতীত অলৌকিক ঘটনা ঘটে 
গেল তীর জীবনে । মা এসে তার কপালে হাত বুলিয়ে দিয়ে গেলেন, পত্যের ব্যবস্থা করে দিয়ে গেলেন, তারপর থেকেই 
শশিভূষণ অনেক সুস্থ বোধ করছেন । এটা কী নিছক স্বপ্ন হয়? 

এখনও র হাটার ক্ষমতা হয়নি বটে, তবে নিজে উঠে বসতে পারেন। দু'তিনটি বালিশে ঠেস দিয়ে তিনি 
বসে থাকেন পা ছড়িয়ে, কথা বলতে ইচ্ছে করে না, বই পড়তেও ইচ্ছে করে না। এক এক সময় তিনি দরজার কাছে 
ভরতকে দেখতে পান, সে নিজে থেকে কাছে আসে না, শশিভূষণও তাকে ডাকেন না। কোনও কিছু নিয়ে চিন্তা করতেও 
তীর ক্লান্তি বোধ হয়। শুধু বারবার মনে পড়ে মায়ের মুখ । মায়ের মৃত্যুর সময় শশিতৃষণ ছিলেন মুর্শিদাবাদে, শেষ শয্যায় 
মাকে তিনি দেখতে পাননি । 

দু'দিন বাদে এলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। সিঁড়িতেই তার পায়ের ধুপধাপ শব্দ হতে লাগল। তিনি হঙ্টপুষ্ট 
জবরদস্ত পুরুষ, নাকের নীচে কাবুলি বিড়ালের ল্যাজের মতন গৌফ, মাথায় বাবরি চুল, তাতে সামান্য পাক ধরেছে । তাকে 


প্রথম আলো (১ম)_৮ ৫৭ 


ঘিরে প্রচলিত হয়েছে নানা কাহিনী। মেডিক্যাল কলেজের নামজাদা ছাত্র ছিলেন, এম ডি পাশ করেছিলেন প্রথম হয়ে । 


সায়েন্স’ নামে সংস্থা স্থাপন করেছেন। কিন্তু ইতিমধ্যে তার জীবনে এক আকস্মিক রূপান্তর ঘটে গেছে। যিনি ছিলেন 
হোমিওপ্যাথির ঘোর শত্রু, সেই তিনিই এখন আ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথ ডাক্তার হয়েছেন। 

মহেন্রলালকে হোমিওপ্যাথিতে দীক্ষা দেন রাজেন দত্ত । তিনিও এক বিচিত্রকর্মা পুরুষ । তালতলায় প্রখ্যাত ধনী দত্ত 
পরিবারের সন্তান রাজেন্দ্রবাবু অনেক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, শিক্ষিত মানুষ, অনেকগুলি ভাষা জানেন, গ্রিক ও হিরু 


এখন তিনি শয্যার পাশ দীড়ালে মুমূর্য রুগীও উঠে বসে। 


কিসের আওয়াজ ? 

মণিভূষণ ছিপছিপে মধ্যবয়স্ক পুরুষ, মাথায় টাক, বাড়িতেও তিনি ফুলপ্যান্ট ও ফুল শ্লিভ শার্ট পরে থাকেন, গলায় 
টাই না বেধে বাইরে বেরোন না। এ দিকে আবার তিনি পরম বৈষ্ণব, ঠাকুরের প্রসাদ না নিয়ে মধ্যাহৃভোজনে বসেন না 
কখনও । মণিভূষণ বললেন, আজ্ঞে, আমাদের গৃহদেবতার পূজা হচ্ছে। 

মহেন্্রলাল পরে আছেন ধূসর রঙের থরে পিস সুট ৷ কোটের বুকপকেটে থেকে উঁকি দিচ্ছে রুমালের ব্রিকোণ। প্যান্টের 
পকেট থেকে অন্য একটি রুমাল বার করে কপালের ঘাম । ওপরতলায় ঠাকুর ঘরে একই সঙ্গে ঘণ্টা, কাশি ও 


মহেন্দ্রলাল এবার গর্জন করে বললেন, বন্ধ করুন ! না হলে আমি ফিরে যাব। বাড়িতে যখন এই রকম চেল্লাচেল্লি 
হবে, তখন ডাক্তার ডাকবেন না । কীই-কুই ঢ্যাং ঢোং শুনলে কেউ মনঃসংযোগ করতে পারে ? ওফ, আমারই কানে তালা 
লেগে যাচ্ছে, তা হলে রুগীর কী অবস্থা ! এতে অসুখ কমে, না বাড়ে ? 

ণর মুখে আতঙ্কের ছাপ পড়ল। পুজো কি মাঝপথে বন্ধ করা যায় নাকি? তাতে যে মহা অকল্যাণ হবে। 

ডাক্তার বাড়িতে একদিন-দুদিন আসে, পুজো-আচ্চা নিত্য তিরিশ দিনের ব্যাপার ! 

তিনি বললেন, ডাক্তারবাবু, আপনি দোতলার বৈঠকখানা ঘরে বসে একটু বিশ্রাম গ্রহণ করুন। পান-তামাক খান। 
আর আধ ঘণ্টার মধ্যেই আরতি শেষ হয়ে যাবে । 

মহেন্দ্রলাল ভুরু তুলে বললেন, আমি রুগী দেখতে এসে পান খাই না, তামাকও খাই না। আমার বিশ্রামের কোনও 
প্রয়োজন নেই, আমার সময়ের দাম আছে। ওই খোল-কত্তালের ঝ্যানঝ্যানানি যদি বন্ধ না করেন, তা হলে আমি এই দণ্ডেই 
ফিরে চল্লেম। আমার দ্বারা চিকিৎসে হবে না ! 


|| 

সিঁড়িতেই দাড়িয়ে রইলেন মহেন্দ্রলাল। মণ্ভূষণের এক কর্মচারি ছুটে গেল ঠাকুরঘরে। সেখানে কিছুটা বিতর্ক হয়ে 
গেল। আজ তিনজন পুরুত উপস্থিত, তারা পুজো থামাতে রাজি নন, কোনও গৃহস্বামী তাদের কখনও এমন অনুরোধ 
করেনি । কর্মচারিটি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নায় করায় একজন পুরোহিত বললেন, ওরে বাবা, সেই পাষণ্ডটা এসেছে? 
৫৮ 


সে যে এক জীদরেল গুপ্ডা। এরপর ঠাকুরঘরে এসে সে আমাদেরই না চড়-চাপড় মারে । পুজো চলুক, কিন্তু বাজনাগুলো 
সব থামাও, মনে মনে মন্ত্রপাঠ করো। 
সারা বাড়ি স্তব্ধ হতে মহেন্দ্রলাল বললেন, আপদের শাস্তি ! চলুন, এবার রুগী দেখা যাক। 


বাড়ির সকলেই এদিক সেদিক থেকে কৌতূহলে উকি মেরে আছে। এই বিতর্কিত ও প্রসিদ্ধ চিকিৎসকটিকে অনেকেই 
স্বচক্ষে দেখতে চায় । মহেন্দ্রলাল ধমক দিয়ে বললেন, এত ভিড় কেন ? সবাইকে-সরে যেতে বলো । ঘরের জানলাগুলো সব 
খুলে দাও। মিট-সেফের ওপর আধখাওয়া দুধের গেলাস, সকড়ি প্রেট সরাতে পারনি আগে থেকে ? ডাক্তার কি মুদ্দোফরাস 
নাকি ? নোংরা ঘরে পা দিতে আমার ঘেন্না করে । হঠাও, সব জঞ্জাল হঠাও ! বেডপ্যান খাটের নীচে রাখতে হয়, তাও কেউ 
জানে না এ বাড়িতে ? 
ভেতরে এসে, শশিভূষণের শিয়রের কাছে দাড়িয়ে তিনি কিন্তু কোমল কণ্ঠে জিজ্ঞেস করলে, খুব কষ্ট ? কোথায়, মাথায় ? 
প্রায় সিংহাসনের মতন একটি সুদৃশ্য কেদারা এনে দেওয়া হল ডাক্তারের বসবার জন্য, তিনি বসলেন না, দীড়িয়েই 
জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি ত্রিপুরায় থাক, সেখানে মশা কেমন ? 
বললেন, মশা আছে, অনেক। 
মহেন্্রলাল আবার জিজ্ঞেস করলেন, জল কেমন ? পাহাড়ী জায়গার জলে পেটের রোগ হয়। 
শশিভূষণ বলেন, হ্যা, অনেকেরই পেটের রোগ আছে। -. 
__ আগে কোনও কঠিন রোগ হয়েছিল? শেষ কবে ডাক্তার দেখিয়েছ ? 
= কঠিন রোগ কখনও হয়নি, অন্তত পনেরো-যোলো বছর কোনও ডাক্তারের ওষুধ খাইনি । 
__ রোগ না হোক, দুর্ঘটনা হয়নি? 
= ঘোড়া থেকে একবার পড়ে গিয়েছিলাম, সে-ও বারো-তের বছর বয়সে । 
মহেন্্রলাল পালক্কের মাথার দিকটা ঘুরে এসে অন্য পাশে একটি কাচের আলমারিতে রাখা বইগুলি দেখতে লাগলেন 
মন দিয়ে। তারপর চেয়ারটিতে বসে শশিভৃষণের একটি হাত টেনে নিয়ে নাড়ি চেপে ধ্যানস্থের মতন হয়ে রইলেন 
কিছুক্ষণ ৷ ঘরের মধ্যে এখন উপস্থিত শুধু শশিভূষণের দুই দাদা । ওরা নিজেদের মধ্যে কিছু একটা কথা শুরু করতেই 
মহেন্দ্রলাল রোষকষায়িত লোচনে সেদিকে তাকিয়ে হুংকার দিয়ে বললেন, চোপ ! 
_ এরপর তিনি শশিভৃষণের জিভ, চোখ, হাঁটুর গ্রন্থি ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখবার পর প্রসন্ন নিঃশ্বাস 
৬১৮২৭১২৭৯৬৮ বালা ভর কটজনক 
বললেন, তোমার অসুখের যা বিবরণ , অবস্থা সে রকম সং্‌ নয়। 
ক্রাইসিস কেটে গেছে। মনে হয়, এ যাত্রা তুমি তরে গেলে। ব্রেন ড্যামেজ হবার সম্ভাবনা দেখা দিয়েছিল তা ঠিক। 
তিনদিনের ওষুধ দিচ্ছি, সে ওষুধ আমার সঙ্গেই আছে। এর পরের ওষুধ আমার চেম্বার থেকে নিয়ে আসতে হবে। তুমি 
হার্বাট স্পেনসারের বই পড় দেখছি ! কোঁৎ পড়েছ? 
মণিভূষণ প্যান্টালুনের পকেটে একটা পার্স নিয়ে নাড়াচাড়া করছেন, ডাক্তারের ফি কত দিতে হবে, তা 
জিজ্ঞেস করতে সাহস পাচ্ছেন না। মহেন্দ্রলাল উঠে দীড়াতেই তিনি পকেট থেকে পাসর্টা বার করলেন। 
মহেন্্রলাল বললেন, আমার ভিজিট বত্রিশ টাকা । 
দুই ভাই চোখাচোখি করল বিস্ময়ে । এই টাকা দিতে যে তারা অপারগ তা নয়, কিন্তু ইংরেজ ডাক্তাররা পর্যন্ত ষোলো 
হত হত ক খাই গার ত হয ত 
অনেক কম। 
মণিভূষণ দ্বিধাৰিতভাবে পার্স খুলতেই মহেন্্রলাল বললেন, এখন থাক । তিনদিন পর রুগী নিজে আমার চেমবারে 
যাবে পরের ওষুধ নিতে যদিও ও যেতে না পারে, তাহলে আমার এক পয়সা চাই না। রোগ না সারিয়ে মহীন সরকার 
পয়সা নেয় না। এই কলকেতা শহরে কতকগুলান গুয়োর ব্যাটা ডাক্তার আছে, রুগীদের চিকিৎসা না করে রোগ পুষে রাখে 
আর বারবার ভিজিট নেয় ! রক্তচোষা, বদের ধাড়ি ! তিনদিনের মধ্যে এ ছেলেটা যদি উঠে দীড়াতে না পারে, তা হলে 
আমি নিজেই আবার আসব ! 
“ মহেন্দ্রলাল যখন গমনোদ্যত, তখন শশিভূষণ বললেন, মশাই আপনি কি খুব ব্যস্ত ? আপনাকে একটা-দুটো প্রশ্ন 
জিজ্ঞেস করতে পারি ? lj ; 
মহেন্্রলাল ফিরে ভ্রু কুঞ্চিত করে তাকালেন। কয়েক পলক পর বললেন, বিলক্ষণ পারো ! রুগীর যদি প্রশ্ন থাকে 
ডাক্তার অবশ্যই শুনবে । শুধু ডাক্তারই যে প্রশ্ন করে যাবে এমন তো কোনও আইন নেই । 
শশিভূষণ মিনতিপূর্ণ নয়নে দাদাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা একটু বাইরে যাবে? 
ওরা দু'জন বেরিয়ে যাবার পর মহেন্দ্রলাল নিজেই দরজা ভেজিয়ে দিয়ে ফিরে এলেন। শশিভূষণ খানিকটা ইতস্তত 
করে বললেন, আমি অনেকদিন থেকেই আপনার অনুরাগী। ' 
মহেন্্রলাল হাত ঝাড়া দেবার ভঙ্গিতে বললেন, ওসব কথা বাদ দাও, আসল কথা বল ! 
শশিভূষণ বলেন, কয়েকদিন আগে আমার অবস্থা এখন-তখন ছিল, নিজেই বুঝেছিলাম মাঝে মাঝে নিঃশ্বাস বেধে 
যাচ্ছে, কোনও খাদ্যদ্রব্য মুখে নিতে পারতাম না । তারপর কাচা বেলপোড়ার শরবত আর ফেনাভাত খেয়ে গায়ে কিছুটা 
জোর পেয়েছি। 
৫৯ 


মহেন্দ্রলাল বললেন, বেশ তো, ভেরি ওয়েল ! যা প্রাণ চায়, তাই খাবে। খাদ্য হচ্ছে শরীরের ব্যাপার, শরীর সহ্য 
করতে পারলেই হল ! 

__ আমার মা এসে আমাকে এই দুটো খেতে বললেন। 

. __ সন্তানের কী ভালো লাগে, তা মায়ের চেয়ে আর বেশি কে বুঝবে ? একই তো রক্ত মাংসের আধার । 

__ ডাক্তারবাবু, আপনি পরীক্ষা করে কী বুঝলেন, আমার মাথা ঠিক আছে? পাগল-ছাগল হয়ে যাব না তো! 

__ সে রকম তো কোনও লক্ষণ দেখলাম না । ঠিকই আছে। তোমার কথাবার্তাও স্বাভাবিক। 

__ আমার মা মারা গেছেন সতেরো বছর আগে । তবু মা আমার কাছে এসেছিলেন, আমাকে ওই খাবার কথা বলে 
গেলেন ! 

মহেন্্রলাল এবার গাঢ় দৃষ্টি ন্যস্ত করলেন তাঁর এই রুগীর মুখে । কোনও মন্তব্য না করে চুপ করে রইলেন। 

শশিভৃষণ লঙ্জিতভাবে ঈষৎ কাপা গলায় বললেন, এ কথা আমি অন্য কারুকে বলতে পারি না। আমি নিজে এ সব 
বিশ্বাস করিনি কোনওদিন । আপনি নিশ্চয়ই বলবেন, আমি স্বপ্ন দেখেছি। কিন্তু ডাক্তারবাবু, আমি আপনাকে এখন যেমন 
দেখতে পাচ্ছি, মাকেও ঠিক সেইভাবে দেখেছি, মাকে ছুঁয়েছি ! 

একটা দীর্ঘশ্বাস ফেলে মহেন্দ্রলাল বললেন, দেখেছ, বেশ ভালো কথা । তাতে ক্ষতি তো কিছু হয়নি। 

শশিভূষণ বললেন, কিন্তু আমার বিশ্বাসের সংকট নিয়ে আমি যে খুব অশান্তিতে আছি। সর্বক্ষণ এই চিন্তা । মরা মানুষ 
কি সত্যি ফিরে আসতে পারে ? 

মহেন্দ্রলাল এবার দৃঢ় গলায় বললেন, না, পারে না। স্বয়ং ভগবানের সাধ্য নেই মরা মানুষকে ফেরাবার। কিন্তু মানুষ 
পারে! মানুষ তৈরি করে নিতে পারে অনেক কিছু। খুব তীব্রভাবে চাইলে হারানো বাপ-মাকেও চোখে দেখতে পারে । 
গয়াতে যারা পিণ্ডি দিতে যায়, তারা নাকি বাপ-ঠাকুর্দার হাত দেখতে পায় । জ্বরের ঘোরে লোকে বিলকি-ছিলকি বলে, চো- 
খেও নাকি কাকে কাকে দেখে । বাপ-মা হারারা অসুখের সময় বাপ কিংবা মাকে দেখে, এরকম তো প্রায়ই শুনি ! 

শশিভূষণ বললেন, কিন্তু ওই যে পথ্যের কথা, ওসব তো আমি পছন্দ করতাম না, যদি কল্পনাই হয়... 

মহেন্দ্রলাল অস্থিরভাবে উঠে দাড়িয়ে বললেন, ওরে নাপধন, আমি কী আর সব জানি ! আমার কিছু মতামত আছে 
বটে, কিন্তু তা এখন বলার সময় নয়, তোমার শরীর দুর্বল, হজম করতে পারবে না । ভূতের পথ্যি খেয়ে তোমার গায়ে 
তাগদ এসেছে, অতি উত্তম কথা, এ নিয়ে দুশ্চিন্তা করার তো প্রয়োজন দেখি না। সুস্থ হয়ে ওঠার পর আমার কাছে 
ছুটিছাটার দিনে এসো, তোমায় অনেক গপ্পো শোনাব ! 

মহেন্্রলাল একটা কথাই শুধু শশিভূষণের মনে লেগে রইল । তীব্রভাবে চাইলে হারানো বাপ-মাকেও মানুষ আবার 
তৈরি করতে পারে। মা সেদিন নিজের থেকে আসেননি, তার সেই বাস্তব রূপ তীর সন্তানের মন-গড়া । তাই যদি হয়, তা 
হলে মাকে আবার তো ফিরিয়ে আনা যেতে পারে। 

বাবা আর মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মাত্র ছ'মাসের ব্যবধানে । কিন্তু বাবার সঙ্গে কখনও তেমন নৈকট্যবোধ 
করেননি শশিভৃষণ। বাবা ছিলেন খাঁটি জমিদার, ভোগী ও বিলাসী, কখনও নিষ্ঠুর কখনও উদার, প্রজাদের ওপর উৎপীড়ন 
করেছেন আবার তাদের জন্য দিঘি কাটিয়ে দিয়েছেন, ইস্কুল বানিয়েছেন, এক-একদিন অতি কৃপণ, এক একদিন দাতা । 
ছেলেরা কেউ বাবার মতন হয়নি, বড় দুই ছেলে জমিদারি বিক্রি করে দিয়ে এখন ব্যবসায়ী, তারা কুটকৌশলী, নিপুণ 
সংসারী ৷ তাদের চরিত্রে বড় ধরনের কোনও ব্যঞ্জনা নেই। আর ছোট ছেলে হয়েছে মাস্টার ! শশিভূষণ তার বাবার সঙ্গে 
সাহস করে কথা বলতেই পারতেন না, খুব ছোট বয়েসেও বাবা তীর কনিষ্ঠ পুত্রটিকে কখনও আদর করেছেন, এমন স্থৃতি 
নেই শশিভৃষণের ৷ কিন্তু মায়ের কথা আলাদা । এত বড় এক পরিবারের কর্রী ছিলেন তিনি, তবু তিনি ছিলেন ভারি কোমল 
স্বভাবের, তীর ব্যক্তিত্ব ছিল স্নিগ্ধ ছায়াময়। কৈশোরে শশিভৃষণ যখন বারমুখো হতে শুরু করেছিলেন, মায়ের কাছে 
আসবার সময় পেতেন না, তখনও মা প্রতি রাত্রে তার ঘরে এসে বলতেন, সারাদিন তোকে একবারও দেখিনি, শশী, 
ছেলেটাকে একবার না দেখলে আমি শুতে যাই কী করে? 

এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন শশিভৃষণ, নিজের সম্পত্তির ভাগটুকু নেওয়া ছাড়া দাদাদের সঙ্গে বিশেষ 
সম্পর্ক রাখেননি। মৃত মা-বাবার কথা মনে পড়েনি অনেকদিন। এখন মায়ের জন্য একটা দারুণ আকৃতি বোধ করছেন। 
সন্ধের পরই চোখ বুজে তীব্র মনঃসংযোগে মাকে ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগলেন, জেগে রইলেন প্রায় সারা রাত, 
কিন্তু আর কোনও অলৌকিক দর্শন হল না। গভীর অভিমানে তার বুক ভরে যায়, কেন মা আসবেন না ? কপালটা জ্বালা 
করে, মা কি বুঝতে পারছেন না যে, তিনি এসে আর একবার হাত রাখলে তাঁর সন্তান কত শান্তি পেত । অবুঝ শিশুর মতন 
শশিতৃষণ ফিসফিস করে ডাকেন, মা, মা, মা! 

ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধে শশিভৃষণের ক্ষুধা বৃদ্ধি হয়েছে, এখন দু'বেলাই তিনি পথ্য গ্রহণ করতে পারেন। 
হাত-পা নাড়া-চাড়া করতে তেমন অসুবিধে নেই, বই পড়ার ইচ্ছেটাও ফিরে এসেছে। এ বাড়িতে দু'তিনটি সংবাদপত্র 
আসে, তার মধ্যে “ইংলিশম্যান' পত্রিকাটি তিনি ঘৃণায় স্পর্শ করেন না, তার বদলে তিনি পড়েন ‘ইন্ডিয়ান মিরার | ব্রাহ্মদের 
বাংলা পত্রিকাগুলি পড়ে তিনি কিছুতেই মিলে মিশে কোনও কাজ করতে পারেন না, দলাদলি হবেই । ইস্কুলে সবাই রচনা 
লেখে “একতাই শক্তি', অথচ সমাজজীবনে কোনও একতা নেই । খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ প্রতিরোধ করার জন্য 
্রাহ্মসমাজের সৃষ্টি হয়েছিল, কত উচ্চ আদর্শ ছিল, আজ তা তিনি টুকরো হয়ে গেছে। শুধু তাই নয়, এখন তারা পরস্পরের 
দল করে আত্মপ্রচারে মত্ত হলেন। আবার কেশববাবুর নিজে হাতে গড়া শিবনাথ শাস্ত্রীর মতন চেলারা তৃতীয় দল খুলেছে 
এবং তারা কেশববাবুর বিরুদ্ধে সব সময় কটুক্তি করে। সাবালিকা হবার আগে মেয়েদের বিবাহের প্রবল বিরোধী ছিলেন 
কেশববাবু, তাকে সবাই মনে করত নারীমুক্তির প্রধান সহায়ক, সেই কেশববাবু নিজের নাবালিকা কন্যার বিবাহ দিলেন 


৬০ 


কুচবিহারে র সঙ্গে। তাও পৌত্তলিক হিন্দু মতে ! রাজপরিবারের শ্বশুর হবার জন্য তিনি নিজের আদর্শ বিসর্জন 
দিলেন ! কেশববারু নাকি আবার মূর্তি পূজার প্রচলন করতে চলেছেন। সাধারণ ব্রাহ্মসমাজের কাগজ তত্ত্বকৌমুদী লিখেছে 
যে, কেশববাবুর নব বিধানে এখন একটা নিশান স্থাপন করে সেটাকে চামর দুলিয়ে আরতি করা হয় আর সবাই টিপ টিপ 
করে সেই নিশানটাকে প্রণাম করে ! নিরাকার ব্রহ্মের শিষ্যদের এই পরিণতি ! 
নিয়েছিলেন, তারপর ননীবক্ষে বেড়াতে বেড়াতে নাচ-গান হল। ওই রামকৃষ্ণ ঠাকুর যখন তখন অজ্ঞান হয়ে যান, অনেকে 
বলছে, সেটা নাকি ভাব-সমাধি। একদিন গিয়ে নিজের চক্ষে ব্যাপারটা দেখতে হবে। 
সকালবেলা বালিশে ঠেস দিয়ে বসে কাগজ পড়ছেন শশিভূষণ, হঠাৎ তার মনে হল দরজার সামনে দিয়ে একটি 
কিশোরী মেয়ে ছুটে গেল, তার হাতে একগুচ্ছ সাদা ফুল। শশিভূষণের বুক এমন ভাব কেঁপে উঠল যে তিনি দু'হাতে বুক 
' চেপে ধরলেন, যেন এক্ষুনি তার নিশ্বাস বন্ধ হয়ে যাবে। ভয়ে তার সমস্ত রোমকৃপে শিহরন বয়ে যাচ্ছে। এই সেই 
কিশোরী, যে শেষরাত্রে এসে তাকে জলপান করিয়েই অদৃশ্য হয়ে গিয়েছিল । প্রথম দিন অজ্ঞান হবার সময় সিঁড়ির নীচেও 
একেই দেখেছিলেন, তখনও এর হাতে ছিল সাদা ফুল। 
অতিকষ্ট্ে সামলে নিয়ে 'শশিভূষণ নিজেকেই তিরস্কার করলেন । এ কী হচ্ছে, আমার, আমি এত দুর্বল হয়ে গেছি যে 
দিনের আলোয় ভূত দেখছি ? না, না, তা হতেই পারে না, নিশ্চয়ই আমার দৃষ্টি বিত্রম, অথবা সত্যিই একটি মেয়ে ছুটে 
গেছে। এর যে-কোনও একটাই হোক, তাতেই বা আমি ভয় পাব কেন? 
ঠিক এই সময় কৃষ্ণভামিনী বেলের শরবত ভর্তি গেলাস নিয়ে ঢুকলেন ঘরে। সঙ্গে সঙ্গে শশিভূষণের মনে হল, যদি 
চোখের ভুল না হয়, তা হলে ইনিও নিশ্চিত দেখছেন মেয়েটিকে । 
শশিভৃষণ জিজ্ঞেস করলেন, বউদিদিমণি, এই মাত্র বাইরে দিয়ে কে একটি মেয়ে ছুটে গেল? 
কৃষ্ণভামিনী বললেন, কই, কে আবার ছুটে যাবে? 
শশিভূষণ তবু বললেন, তুমি একটু দেখো তো ! 
কৃষ্ণভামিনী পিছিয়ে গিয়ে ওপরের সিঁড়ির দিকে তাকিয়ে বললেন, ও, ও তো বুমি গো, বুমি ! 
শশিভূষণ ভুরু তুলে বললেন, কে বুমি ? 
কৃষ্ণভামিনী বললেন, বাঃ, তুমি বুমিকে দেখনি ? কতবার এসেছে, তোমার সেবা-যত্ু করেছে। 
শশিভূষণ বললেন, ওকে একবার ডাকো, এখানে আসতে বলো ! 
দরজার কাছে এসে দাঁড়াল একটি কিশোরী, লাল পেড়ে সাদা শাড়ি পরা, মাজা-মাজা রং, মুখে যেন গর্জন তেল 
মাখানো, মাথা ভর্তি ঈষৎ কৌকড়া চুল, অজস্র চুল, সেই চুলে তার পিঠ ছাওয়া, একগুচ্ছ রয়েছে বুকের ওপরে, তার হাতে 
এক তোড়া গন্ধরাজ ফুল। 
শশিভৃষণের আবার বুক কাপছে, তবে এবার ভয়ে নয়, সত্যের উপলব্ধিতে । তা হলে একজন অন্তত অলীক নয়, তার 
মন গড়া নয়, এ মেয়েটি বাস্তব । শেষরাতে খু মেয়েটি কেন তাকে জলপান করাতে এসেছিল, সে প্রশ্ন মনে জাগল না, 
শশিভূষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদা ফুঁলগুলির দিকে। প্রায় আপন মনেই বললেন, ওর হাতে সবসময় সাদা ফুল 
থাকে কেন? 
ভামিনী বললেন, ও রোজ সকালে বাগান থেকে পুজোর ফুল তুলে আনে । রোজ ও ঠাকুরঘর সাজায় । 
শি ণ এবারে মেয়েটিকে সরাসরি প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কী ? 
কিশোরীটি সলজ্জ কণ্ঠে বলল, আমার নাম ভূমিসূতা মহাপাত্র। 
শশিভুষণ বিস্ময় ও অনুরক্ত প্রশ্ন নিয়ে বউদিদির দিকে তাকালেন । উনি যা-ই বলুন, মাত্র দু'বারই আচ্ছন্ন অবস্থায় 
তিনি এই মেয়েটিকে দেখেছেন, স্বাভাবিক অবস্থায় একবারও দেখেননি, এ বাড়িতে এই নামের একটি মেয়ের অস্তিত্বের 
কথাও তিনি ঘুণাক্ষরে জানতেন না । দু' মহলা বাড়ি, ভেতর মহলে শশিভূষণ মাত্র দু'একবারই গেছেন। 
কৃষ্ণভামিনী বললেন, ওর কথা শোননি বুঝি ? বুমি আমাদের বড় ভালো মেয়ে। পরে বলবখন। তুই যা রে বুমি, 
পুজোর ঘরে যা। 
একটি বিদুৎ ঝলকের মতন পর মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মেয়েটি। 
শশিভৃষণকে শরবত খাওয়াতে খাওয়াতে কৃষ্ণভামিনী ওই কিশোরীর কাহিনী শোনালেন। দেড় বছর আগে 
নি বেলা সি বেত পুরী জগন্নাথ ধামে। ফেরার সময় তীরা ভূমিসূতাকে সঙ্গে নিয়ে 
ফিরেছেন। কলেরায় ভূমিসূতার বাবা-মা ও দুই দাদা মারা যায় অল্পদিনের মধ্যে, তার এক চশমখোর মামা ওই মেয়েকে 
বিক্রি করে দেয় এক পাণ্ডার কাছে দেবদাসী বানাবার জন্য । ভূমিসূতা কিছুতেই যাবে না, হাপুস নয়নে কীদছিল, পাণ্ডা 
মহারাজ নির্মমভাবে টানাটানি করছিল তাকে, সেই অবস্থায় মণিভৃষণের চোখে পড়ে । সুহাসিনীর খুবই দয়া হয় মেয়েটিকে 
দেখে, সুহাসিনীর সনির্বন্ধ অনুরোধেই মণিভূষণ ওকে উদ্ধার করেন, পাণ্ডা মহারাজকে ক্রয়মূল্য তিনিই চুকিয়ে দিয়েছেন। 
সেই থেকে ডূমিসূতা এ বাড়িতে আছে, চমৎকার মানিয়ে নিয়েছে নিজে থেকেই সে অনেক রকম কাজকম্ম করে। 
র ঘরে প্রতি রাত্রেই পালা করে কেউ না কেউ শোয়, এর মধ্যে বার দুয়েক ভূমিসৃতাও মেঝেতে শুয়েছে। ও কিন্তু 
সাধারণ দাসী নয়, পরিবারেরই একজন হয়ে উঠেছে বলতে গেলে, কিছু কিছু লেখাপড়াও জানে, ওড়িয়া, বাংলা, 
ইংরেজিও পড়তে পারে। 
শশিভূষণের আর একটা ধন্ধও কিছুটা পরিষ্কার হয়ে গেছে। কৃষ্ণভামিনী কথায় কথায় বললেন, তুমি গেলাস গেলাস 
বেলপোড়ার শরবত খাচ্ছ, আগে মোটে ছুতে না। তোমার এখন এই শরবত খাওয়ার ঘটা দেখে তোমার দাদা কী বলেছেন 
জান ? শশীটা ঠিক বাবার মতন হয়েছে। বাবার একবার উদুরি হল, বেলপোড়া শরবত ছাড়া আর কিছু খেতে চাইতেন না । 
তখন আমাদের বাড়ির বেলগাছ ছিল না, বেল এমন সস্তার জিনিস, বাজারে কেউ বেচেও না, নানান বাগান ঘুরে ঘুরে 


৬১ 


আমাদের বেল জোগাড় করতে হতো। একবার বেল পাড়তে গিয়ে এক ব্রহ্মদৈত্যি তোমায় তাড়া করেছিল। বাবাই তো.. 
আমাদের বাগানে দু'খানা বেলগাছ পুতলেন। চং 

ডাক্তার মহেন্্রলাল সরকার বৃথা বাগাড়ম্বর করেননি, তার ওষুধ শুরু করার তৃতীয় দিনেই ণ চলে ফিরে 
বেড়াতে সক্ষম হলেন। অন্যের সাহায্য ছাড়াই গেলেন শৌচালয়ে । বিকেলবেলা ডাক্তারের চেম্বারে তিনি যাবেন। 
শশিভৃষণ তার সারা শরীরে অনুভব করছেন জীবন-রস ফিরে পাওয়া ছন্দ। অনেকদিন পর তিনি এসে দাঁড়ালেন ঘরের 
সংলগ্ন অলিন্দে। 


ক্যামেরা অনেক কাছে বসাতে হবে। 
আর একটু সুস্থ হলে শশিভূষণ ওর একটা ছবি তুলবেন। 


ne USNR ॥ 

ঘাটের পৈঠায় বসে একটা নিম ডাল চিবিয়ে দাতন করছে রবি। উষালগ্ন পার হয়নি, অতি নরম আলো ছড়িয়ে 
পড়েছে দিগ্বলয়ে, এখনও প্রকাশিত হননি সূর্যদেব। কয়েকদিন অবিশ্রাম বৃষ্টিধারার পর 

হচ্ছে পূর্ণযৌবনা। ছলচ্ছল স্রোতের শব্দের মধ্যে রয়েছে একটা চাপা সঙ্গীত । রবি কান পেতে সেই সুরটা ধরার চেষ্টা 
করছে। Y 


পর 


সবাই র 

রাতে, গুণেন্দ্রনাথের বাগানবাড়িতে নেমন্তন্ন ছিল। কিন্তু যত রাতেই ঘুমোতে যাক, রবি প্রতিদিনই ভোর হবার আগেই 
জেগে ওঠে । আকাশে সূর্য উঠে গেলে বিছানায় শুয়ে থাকতে পারে না রবি। | 

গুণোদাদার বাড়িতে. পার্টি মানেই বিশাল হইচই । আমুদে ও মজলিশি গুণেন্দনাথ ছোট আকারের কিছু ভাবতে পারেন 
না। এই সব পার্টি তেমন পছন্দ করে না রবি। প্রথম দিকটায় বেশ ভালো, রবি নিজেও উৎসাহের সঙ্গে যোগ দেয়, গান- 
বাজনা হয়, হাসি-ঠাষ্টার ফোয়ারা বয়ে যায়, কিন্তু মদ্যপান শুরু হলে আর থামতেই চায় না, তখন লোকে চেঁচিয়ে কথা 
বলে, অকারণে তর্ক তোলে, একই কথা বারবার বলে। সেই সময় রবির হাই উঠতে থাকে । রবি নিজে মদ স্পর্শ করে না, 
ছেলেবেলা থেকে সে মাতলাতি অনেক দেখেছে, রাজনারায়ণ বসুর মুখে ইয়ং বেঙ্গল দলের মধ্যপানের বাড়াবাড়ির প্রচুর 
গল্প শুনেছে। এ দেশে আগে যে সুরা বা সোমরস ছিল না, তা নয়। কিন্তু ইংরেজরা আসার পর মদ্য পান করা যেন 
সভ্যতার পরাকাষ্ঠা হয়ে উঠেছে, বাবামশাইয়ের মতন মহর্ষিতুল্য মানুষও এক সময় নৈশভোজের আগে সুরা পান করতেন। 
আশ্চর্যের ব্যাপার, রবি ইংল্যান্ডে গিয়ে দেখেছে, অনেক ইংরেজ কিন্তু মদ্যপান করে না। কোনও নেশার প্রতিই আসক্তি 
নেই রবির, তার প্রয়োজন হয় না । যুব সমাজের অনেকেই হুঁকোয় তামাক খায়, যেখানে সেখানে থুতু ফেলে, তা দেখে 
রবির শরীর ঘৃণায় কুঁকড়ে ওঠে । ইকো-তামাক দুরে থাক, সিগারেট টানতেও প্রবৃত্তি হয় না তার । : 

নিমের ডালটা ফেলে দিয়ে রবি গঙ্গার জলেই মুখ ধুয়ে নিল । ওপারের গাছপালায় একটু একটু অন্ধকার লেগে ছিল, 
কোথা থেকে যেন তরল আলো এসে মুছে দিচ্ছে সেই কালিমা । কিংবা এমনও মনে হতে পারে, যামিনী যেন আঁচল গুটিয়ে 
সরে যাচ্ছে অন্তরালে । রবির একটা কথা মনে পড়ল । ভগ্নহদয় কাব্যে সে এক জায়গায় লিখেছিল ‘অস্তমান যামিনী’, তাতে 
.এক সমালোচক ভ€সনা করে লিখেছেন, যামিনী আবার অস্ত যায় নাকি ? এ যে ভাষার ওপর একরূপ জবরদস্তি ! 
সমালোচকের ওই কথাই কি. সত্যি? একজন কবির যদি মনে হয়, যামিনী অন্ত যাচ্ছে, তা হলে সেই মনে হওয়াটাও কি 
কবিতার সত্য নয় ? নায়িকার মুখের সঙ্গে পূর্ণিমার চাদের তুলনা দেন যে কবি, সেও তো কবির কল্পনা । বাস্তবে চাদের 
মতন গোল চকচকে মুখ যদি হয় কোনও নারীর, তা হলে তো অতি বিশ্রী দেখাবে । চাদ নয়, উপমাটা চাদের সুষমার 
সঙ্গে। 

আকাশে ছিন্ন মেঘ, এলোমেলো বাতাস জলপূর্ণ, বেশ শীত শীত ভাব ৷ এই বাতাসকে মলয়পবন বলা যায় না। স্নিগ্ধ 
সমীর? না, বায়ুর হিল্লোল, না। পাগলা হাওয়া বইলে যেমন হয়? এরকম কত কথাই মনে আসে, আবার হারিয়ে যায় । 

স্নান করে নিতে হবে, কিন্তু জল বেশ ঠাণ্ডা । শরীর গরম করার জন্য কয়েকবার বৈঠক দিতে লাগল রবি। 

পেছন থেকে একজন ভৃত্য বলল, তেল মাখিয়ে দেব, বাবুমশাই ? 

রবি পেছন ফিরে একবার দেখে নিয়ে বলল, দে। 


৬২ 


সে সর্ষের তেলের বাটি সঙ্গে নিয়েই এসেছে। রবি আবার পা ছড়িয়ে বসল, লোকটি দু'হাতে জবজবে তেল নিয়ে 
আচ্ছাসে দলাই মলাই করে দিতে লাগল রবিকে । 
একজন লোক তেল মাখিয়ে দিচ্ছে, রবিকে এদিক ওদিক শরীর নাড়াতে হচ্ছে, কিন্তু তার মন সেখানে নেই। সারাদিন 
এ রকম তুচ্ছ বাস্তবতার মধ্যে অনেকবারই থাকতে হয়, অকারণে কত কথা বলতে হয়, কিন্তু রবি যখন তখন তার মন 
"এসব থেকে সরিয়ে নিয়ে যায়। 
এতক্ষণে সূর্য উঠছেন, ঠিক রবির কোনাকুনি, জল থেকে হঠাৎ লাফিয়ে, এখনও যেন তীর গায়ে লেগে আছে 
জলকণা। প্রাচীন খষিরা এই সূর্যকে বলেছেন জবাকুসুম সঙ্কাশং। জবা ফুলের লাল আর এই নতুন সূর্যের লাল ঠিক এক 
নয়। জবার লাল বেশি টকটকে, এই লাল নরম রক্তিম । অনেক ডিমের কুসুমের রং এরকম হয় । ইংরেজরা ডিমের পোচ 
বানাবার সময় বলে, সানি সাইড আপ '! কিন্তু ডিমের কুসুমের সঙ্গে নবোদিত সূর্যের তুলনা দেওয়া চলে নাকি ? টিয়া 
পাখির মসৃণ মাথার মতন বুট 'জুহোর ডগা বলা যায় ? এ রকম তুলনা দিলে রসাভাস হয়। 
ভি 
বেশি চাক্ষুষ । ফুলের সঙ্গে তুলনাটাই যেন ঠিক, কিন্তু জবা ফুল রবির তেমন পছন্দ নয়। এমন কোনও ফুলের সঙ্গে তুলনা 
দেওয়া যায় না, যা মানুষ কখনও চোখে দেখেনি £ অরুণ বরণ পারিজাত। 
জলে নেমে রবি টের পেল, এখন ভরা জোয়ার, জলের বেশ টান আছে। তবু সাতার কাটতে ভালো লাগছে। দূরে 
কয়েকটা ডিঙি নৌকো ছাড়া কাছাকাছি কোনও মানুষ নেই। অনেক দূরে দেখা যাচ্ছে একটা স্টিমার, লোকে বলে কলের 
জাহাজ। এটা একটা প্যাসেঞ্জার লাইন, যাত্রীরা পাটনা-এলাহাবাদ পর্যন্ত যায়। আর একটা ফেরার স্টিমার চন্দননগর 
কোতোয়ালির ঘাটে ভিড়বে ঠিক সাড়ে আটটার সময়। 
সীতার কাটা যায় না, স্রোতে টানে। খানিকটা ডান দিকে এসে রবি দেখতে পেল বাগানের বড় বড় 

গাছতলার ফাঁকে একটি নারী মূর্তি । প্রথমে তার মনে হল কোনও দাসী, তারপর একটু নজর করে দেখল নতুন বউঠান। 
উনিও এত তাড়াতাড়ি জেগেছেন ? 

রবির আর সীতার কাটা হল না। দ্রুত ফিরে এল ঘাটে । তক্ষুনি ভিজে গায়ে বাগানে ছুটে যেতে ইচ্ছে করছিল, কিন্তু 
গেল না। বউদিদির সামনেও খালি গায়ে যেতে সে লজ্জা পায়। একজন ভূত্য তোয়ালে হাতে নিয়ে দীড়িয়ে আছে; সেটা 
গায়ে জড়িয়ে সে দৌড়ে চলে গেল বাড়ির মধ্যে । কলতলায় গিয়ে মাথা মুছে নিল। দু'দিন দাড়ি কামানো হয়নি, আজ 
দরকার। নাপিত আসবে বেলায়, রবি নিজেই গালে সাবান মেখে শেফিন্ডের ক্ষুর দিয়ে দাড়ি কামাল বড় আয়নার সামনে 
দীড়িয়ে। এ ব্যাপারটায় সে এখনও তেমন রপ্ত হয়নি । মুখের সাবান ধুয়ে ফেলার পর ফটকিরি বুলিয়ে.নিল, তারপর 
ধুপধাপ করে ওপরে উঠে পরে নিল পোশাক, প্যান্টালুন, মোজা, পাম্প শু, একটা পাতলা লম্বা ধরনের সাদা কোট । 
পরিপাটি করে আঁচড়াল চুল। 

' আবার তরতর করে সিঁড়ি দিয়ে নেমে ছুটে এল বাগানে। 

সাদা সেমিজের.ওপর একটা হালকা নীল রঙের শাড়ি আলগা ভাবে পরা, চূর্ণ চুল এসে পড়েছে মুখে, দু'হাতে কোনও 
অলংকার নেই, শুধু বা হাতের মধ্যমায় একটা কমল হীরের আংটি, খালি পা, খুব মন দিয়ে ফুল কুড়োচ্ছেন। রবি 
একটু দূরে দাড়িয়ে দেখল । কাদন্বরী এমনই মগ্ন হয়ে আছেন যে রবির পায়ের আওয়াজও শুনতে পাননি । 
নি 
সেখানে মেয়েদের বাইরে কোথাও যাবার সুযোগই নেই । সত্যেন্ত্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ নিষেধের গণ্ড ভেঙে তাঁদের স্ত্রীদের 
নিয়ে বাইরে বেরিয়েছেন বটে, কিন্তু তা শুধু নিয়ম ভাঙার জন্যই এক দু'দিন নিয়মিত তো নয় ! জ্যোতিদাদা নতুন 
বউঠানকে নিয়ে ঘোড়ায় চড়ে রাজপথে বেরিয়েছিলেন পর্যন্ত, তা সকলকে চমকে দেবার জন্য, এখন জ্যোতিদাদার সে শখ 
মিটে গেছে, তা ছাড়া এখন তিনি সময়ও পান না। জোড়াসাকোর বাড়িতে বাড়ির মেয়ে-বউদের এখনও বাড়ির মধ্যেই 
কাটাতে হয় চব্বিশ ঘণ্টা, বাগানে কিংবা পেছন দিকে যে পুকুর আছে সেখানেও তাদের যাওয়া পছন্দ করেন না 
দেবেন্দ্রনাথ । একতলায় স্নান ঘরে একটা মস্ত বড় চৌবাচ্চা আছে। তার মধ্যেই হাত-পা ছুঁড়ে মেয়েরা সাতার শেখার চেষ্টা 
করে। সেই তুলনায় এখানে কত স্বাধীনতা । কাদন্বরীকে জ্যোতিরিন্দ্রনাথ আর রবি দু'জনে মিলে সীতার শিখিয়েছে গঙ্গায়, 
এখানে তিনি যখন তখন বাগানে ঘুরতে পারেন, নৌকোয় কিংবা ঘোড়াগাড়ি চেপে বেড়াতে গেলে আপত্তি করার কেউ 


নেই। 

রবি মৃদু গলায় বলল, কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে। 

৪1817৮45188 হেসে বললেন, ইস, এই সাত 
সকালেই একেবারে ফিট বাবুটি সেজেছ দেখছি ! 

রবি বলল, তুমিও এত ভোরে জেগে উঠেছ যে? সাধের বিছানা ছেড়ে উঠে এলে ? 

কাদম্বরী বললেন, শুনছ না, একটা চোখ গেল পাখি কেমন ডেকে চলেছে ! এত পাখির ডাকে ঘুমোয় কার সাধ্য ! 
একবার জেগে উঠে জানলার কাছে এসে দীড়িয়েছি, অমনি ফুলের গন্ধের ঝাপটা এসে লাগল নাকে। 

দু'হাতের অঞ্জলি ভর্তি ফুল দেখিয়ে কাদন্বরী বললেন, দেখ, ভানু, কত বকুল ফুল ঝরে পড়েছে, কী মিষ্টি গন্ধ ৷ 
42445494949 

আছে। | 

পাশের গাছটার দিকে তাকিয়ে কাদম্বরী বললেন, এ গাছটা একেবারে ফুলে ভরে আছে। তুমি গাছে চড়তে পার ? 
আমায় টাটকা ফুল পেড়ে দেবে ? | 

রবি বলল, গাছে চড়তে নিশ্চয়ই পারি। কিন্তু এখন যে জুতো-মোজা পরে আছি। এত ফুল নিয়ে কী করবে? 

কাদম্বরী বললেন, একটা মালা গাথব। 


৬৩ 


নিরাকার ব্রহ্ষে বিশ্বাসী ব্রাহ্ম পরিবার, এঁদের কোনও ঠাকুর-দেবতা নেই, সকালবেলা ফুল নিয়ে পুজো-আচ্চারও পাট 
নেই। রবির কৌতূহলী চোখ দেখে কাদম্বরী বললেন, মালা গেঁথে একজনকে পরাব। 
রবি জিজ্ঞেস করল, কাকে? 
সারা মুখে কৌতুকের হাসি ছড়িয়ে কাদন্বরী ছদ্ম চিন্তার ভান করে বললেন, তাই তো, কাকে ? তোমাকে ! আজ 
তোমাকে একটা গাছতলায় বসিয়ে, গলায় মালা পরিয়ে রাজা সাজাব ৷ একটা বেশ খেলা হবে। 
রবি বলল, রাজা ? তা হলে তো একটা সিংহাসন দরকার । 
কাদম্বরী বললেন, তাও আনানো যাবে না হয়। কী রকম সিংহাসন তোমার পছন্দ ? 
রবি ওঁর চোখে চোখ রেখে বলল, হৃদয়-সিংহাসনের চেয়ে ভালো কোন সিংহাসন তো হতেই পারে না ! 
কাদন্বরী সুর করে বললেন, ইস ! শুধু কথার খেলা ! 
তারপর একটুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে চুপ করে রইলেন। আবার ফুল কুড়োতে কুড়োতে বললেন, আরও ফুল 
লাগবে, এতে বড় মালা হবে না। 
রবি কয়েকবার লাফিয়ে বকুল গাছের একটা ডাল ধরে ফেলে ঝাঁকুনি দিয়ে আরও কিছু ফুল ফেলে দিল মাটিতে । 
তারপর দু'জনে মিলে কুড়োতে লাগল, ফুলে মগ্ন হয়ে রইল। 
কাদম্বরী বললেন, আজ আমরা অনেকক্ষণই বাগানেই থাকব, কেমন ? তোমার আজ লেখা টেখা চলবে না বাপু। 
নিবিড় মেঘ ছেয়ে আসছে আকাশে, দেখ। তুমি রাখাল রাজা হয়ে গান বীধবে। 
রবি বুঝল, আজ নতুন বউঠানের মেজাজ বেশ উৎফুল্প। কণ্ঠস্বরে চাপল্যের ভাব । এই কৌতুক-হাসি মাখা মুখখানা 
দেখতেই তার বেশি ভালো লাগে । এক একসময় তার হাবভাব দুর্বোধ্য হয়ে যায়, তখন কথা বলতেও ভয় হয়, এক কথার 
০০75৮752758 
রবি বলল, নতুন বউঠান ইসির রা লা না 
অমনি গল্জীর হয়ে গেলেন ঝলমলে হাসি মুছে গিয়ে মুখে পড়ল মেঘের ছায়া। দু” হাতের ফুল ছড়িয়ে দিতে 
UREN En তা 
যেন ছায়াময় হয়ে গেল দুলছেন, তীর দৃষ্টি সুদূর । এক সময় মুখ না 
ফিরিয়েই তিনি বললেন 14 ৮৯৯৭ 
পাবলিক থিয়েটারে তার নাটকের রিহার্সাল, নট-নটীদের শেখাবার জন্য তাকে যে থাকতেই হবে সেখানে । আমি তা হলে 
কাকে নিয়ে পুতুল খেলা খেলব, রবি ? 
রবি চুপ করে রইল । এ প্রশ্নের উত্তর সে জানে না। জ্যোতিদাদা সত্যিই বেশ ব্যস্ত হয়ে পড়েছেন, এখানে থাকার 
আর মন নেই তার, শিগগিরই আবার জোড়ার্সাকোয় ফিরে যাবার কথা ভাবছেন ! চিরকাল বাবুরা সারাদিন বাইরে 
থেকেছেন, অনেক রাতিরেও দের সঙ্গে দেখা হতো না, তা অস্বাভাবিক কিছু ছিল না। এখন নব্য শিক্ষায় নব্য ভাতা, 
তীরা অনেকে স্ত্রীদের সহধর্মিণী করে নিয়েছেন, জীবন-যাপনের সঙ্গে যুক্ত করেছেন, বহুদিনের যবনিকা সরিয়ে তীদের 
TEE NE RN TTR 
এ যে আধুনিকতার এক দ্বন্দ 
রা রে পরে রন নতুন বউঠান, এই নাও, 
বাদলদিনের প্রথম কদম ফুল। 
কাদন্বরী মুখ ফেরালেন উদাসীনভাবে বললেন, এটা মোটেই প্রথম কদম নয়। অনেকদিন কদম ফুটেছে, গাছ ভর্তি 
কদম। 
575 বু 
ফুলটি নিয়ে কাদন্বরী বসলেন এসে দোলনায় । রবি পেছনে দাড়িয়ে জিজ্ঞেস করল, দুলিয়ে দেব? 
কাদস্বরী বললেন, না, তুমি আমার পাশে এসে বসো। 
দু'জনে বসল পাশাপাশি । কাদন্বরী পা দিয়ে মাটিতে চাপ দিলেন, দোলনাটা মৃদু লয়ে দুলতে লাগল, বেশ কিছুক্ষণ 
কেউ কোনও কথা বলল না। কাদন্বরী তন্ময় হয়ে গেছেন, রবি কিন্তু তেমন আবিষ্ট হতে পারছে না, তার শরীরে একটা 
চঞ্চলতা, সে সূর্যের দিকে তাকিয়ে দেখছে কতটা বেলা হল। 
একসময় কাদস্বরী বললেন, ভানু, তোমার একটা নতুন গান শোনাবে না? 
রবি মুহূর্তমাত্র দ্বিধা বা চিন্তা না করে, যেন তৈরিই ছিল, গেয়ে উঠল : জে নি 
কার পাণে আগ্রহে ছুটিয়া যায়/সম্মুখে রয়ে তার তুমি প্রেম পারাবার, তোমারি অনন্তহৃদয় দুটিতে মিলিয়ে 
এ গান শুনতে শুনতে কাদম্বরী অসাড়তা কেটে গেল, মুখে ফুটে উঠল আলো, ভিতরে 
রোমাঞ্চ এনে দিচ্ছে। 
রবি কিছুটা ব্যস্তভাবে গানটি শেষ করেই বলল, নতুন বউঠান, কাল সারাদিন আমি তোমার সঙ্গে এই বাগানে 
কাটাব । কাল আর কিছু নয়, শুধু গল্প আর গান। আজ আমায় একটু ছুটি দিতে হবে যে! 
পাশ ফিরে জিজ্ঞেস করলেন, আজ তোমার জরুরি লেখা আছে বুঝি ? 'ভারতী'র জন্য কোনও লেখা শেষ 
করতে হবে ? কী লিখবে গো, বউ ঠাকুরানির সেই গল্পটা, না কবিতা ? 
রবি বলল, লেখা নয়, আজ আমাকে একবার কলকাতায় যেতে হবে। 
কাদন্বরী এবার ভ্রুকুঞ্চিত করে তীক্ষ স্বরে বললেন, কেন, কলকাতায় যেতে হবে কেন? না, যেও না ! যেতে হবে না ! 
রবি ব্ব্িত হয়ে করুণ স্বরে বলল, যেতে যে হবেই । কথা দিয়েছি ! 
কাদন্বরী বললেন, কাকে কথা দিয়েছ? কী কথা দিয়েছ ? আমায় আগে কিছু বলনি তো? 


৬৪ 


রবি বলল, তুমি তো জান, রাজনারায়ণ বসুর মেয়ে লীলাবতীর বিয়ে । সেই বিয়ের দিনের জন্য আমাকে দুটি গান 
লিখে দিতে বলেছিলেন । কয়েকজনকে গান দুটো শিখিয়ে দিয়ে আসতে হবে । 

কাদম্বরী খানিকটা অবাক হয়ে বললেন, অন্যদের শিখিয়ে দিতে হবে কেন ? তুমি নিজেই গাইলে তো পার । তোমার 
চেয়ে ভালো আর কে গায় ? 

রবি বলল, সে বিয়ের দিন তো আমি যেতে পারব না ! 

কাদন্বরী আরও বিস্মিত হয়ে বললেন, সে কি ! ঝষিমশাইয়ের মেয়ের বিয়ে, তাতে তুমি যাবে না? উনি কত দুঃখ 
পাবেন । তোমাকে এত ভালোবাসেন। 

রবি বলল, ঝষিমশাই নিজেই মেয়ের বিয়েতে যাবেন না। বাবামশাই আমাদেরও যেতে নিষেধ করেছেন ! 

ব্রাহ্মদের তিন শরিকের রেষারেষি এক একটা বিবাহকে কেন্দ্র করে প্রকাশ্য হয়ে পড়ে । আদি ব্রাহ্মসমাজের সঙ্গে 
কেশব সেনের নব বিধানের ব্যবধান এখন দুস্তর, মুখ দেখাদেখিও প্রায় বন্ধ। কেশবের দল ভাঙা বিদ্রোহী তরুণ গোষ্ঠী যে 
সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপন করেছে, তার প্রতি বরং আদি ব্রাহ্মসমাজের বটবৃক্ষ দেবেন্্রনাথের প্রসন্ন দৃষ্টি আছে। তরুণদের 
পৃথক প্রার্থনাগৃহ গড়ার জন্য তিনি সাত হাজার টাকা দান করেছেন, কেশবের দলকে দুর্বল করে দেবার জন্য এও এক 
ধরনের রাজনীতি ৷ হিন্দুদের সঙ্গে ব্রাহ্মদের বিবাহ হয় না। হিন্দুরাই বিয়ে দিতে চায়-না। আবার তিন শরিকের মধ্যেও 
বিবাহ-সম্পর্ক বন্ধ হবার উপক্রম ৷ রাজনারায়ণ বসু দেবেন্ত্রনাথের বিশেষ অনুগত, আদি ব্রাহ্মসমাজের বিশিষ্ট নেতা, তার 
মেয়ে লীলাবতীর বয়েস সতেরো, তার সঙ্গে বিবাহ হবে কৃষ্ণকুমার মিত্রের । কৃষ্ণকুমার অতি সুপাত্র, আপত্তির কোনও 
কারণ নেই, যদিও তার বয়েস কিঞ্চিৎ বেশি এখন আটাশ। সম্বন্ধ করা বিয়ে নয়, পাত্র-পাত্রী পরস্পরকে দেখেছে এবং 
মনোনীত করেছে। সব কিছুই তো শুভ ছিল, কিন্তু অতি সামান্য ব্যাপারে মনোমালিন্য দেখা দিল। কৃষ্ণকুমার ব্রাহ্মদের 
তৃতীয় দল অর্থাৎ সাধারণ ব্রাহ্মসমাজের সদস্য, এবং সে জেদ ধরেছে বিবাহ হবে তাদের মতে । কিছুকাল আগে সিভিল 
ম্যারেজ বিল পাস হয়েছে, এতে জাতি-বিচার নেই, মন্ত্র কিংবা পুরুতের কোনও স্থান নেই, তরুণ ব্রাহ্মের দল এটাই মানে। 
আদি ব্রাহ্মরা আবার এর ঘোর বিরোধী, কারণ রেজিস্ট্রি করে বিয়ে মানে তো নিরীশ্বর বিবাহ, নাস্তিকতা! দেবেন্দ্রনাথ তা 
শুনেই এ বিয়েতে অসম্মতি জানালেন । রাজনারায়ণ বসু দেখলেন যে তার মেয়ে এই পাত্রকেই বিয়ে করতে খুব আগ্রহী, 
তিনি মেয়ের ইচ্ছেতে বাধা দিলেন না। মেয়ের ভবিষ্যৎ জীবনের সুখ সৌভাগ্যের অন্তরায় হবে কেন তিনি ! কিন্তু বিয়ের 
দিন কন্যা পক্ষের কেউ যাবে না, ঠাকুরবাড়ির কেউও যাবে না। 

কাদস্বরী যখন বুঝলেন, রবিকে যেতেই হবে, সে সাড়ে আটটার স্টিমার ধরবে, বেশি সময় নেই, তখন তিনি দোলনা 
ছেড়ে উঠে দাড়িয়ে বললেন, তুমি কিছু খেয়ে যাবে তো ?-চল, তোমার জলখাবারের ব্যবস্থা করে দি গে। 

কয়েক পা গিয়ে ফিরে দাড়িয়ে আবার বললেন, তুমি রাত্তিরে কলকাতায় থেকে যাবে না তো? ফিরে আসবে, কথা 
দাও! 

কোতোয়ালির ঘাট থেকে স্টিমারে চাপবার পর রবির মন কিছুটা উতলা হয়ে উঠল । এমন ভাবে চলে আসাটা ঠিক 
হয়নি, আজ না গেলেই বা কী ক্ষতি হতো ! অন্য কেউ তার গান গাইলে রবির বেশ ভাল লাগে । ব্রাহ্মসমাজের উপাসনায় 
এখন অনেকেই গাইছে। সব সময় নিজেকে গাইতে হয় না, অন্যরা আগ্রহ করে শেখে । ভাগ্নে সত্যপ্রসাদ তাকে একদিন 
বলেছিল, দেহোর মোড়ে কয়েকটি ছাত্রকে সে রবির গান গাইতে শুনেছে । কথাটা শুনে গোপন পুলকের রোমাঞ্চ হয়েছিল 
রবির, সম্পূর্ণ অচেনা লোকেরাও তার গান পছন্দ করেছে! 

বিলেত যাবার আগে পর্যন্ত রবি প্রায় সর্বক্ষণই জ্যোতিদাদা ও নতুন বউঠানের সঙ্গে সঙ্গে ঘুরত ফিরত । জ্যোতিদাদা 
যখন থাকতেন না, তখন মুখোমুখি দু'জনে । কত কথা, কত নীরবতা । প্রতিটি মুহূর্ত যেন মনে এক একটা আলোর বিন্দু। 
এখন রবিকে লেখার জন্য অনেক সময় দিতে হয়, বাইরের পৃথিবীও ডাকাডাকি করে । তবু নতুন বউঠানের সাহচর্যেই সে 
সবচেয়ে বেশি আনন্দ পায় । গান শোনাতে শোনাতে উৎসুকভাবে তীর মুখের দিকে তাকিয়ে থাকে । তিনি সামান্য প্রশংসা 
করলে রবি ধন্য হয়ে যায়। আজ নতুন বউঠানের মনটা ভালো ছিল, পাখির ডাক শুনে জেগে তিনি খুব ভোরে ফুল 
কুড়োতে নেমেছিলেন, রবিকে নিয়ে অনেকক্ষণ থাকতে চেয়েছিলেন বাগানে । আজই কেন রবিকে চলে যেতে হল! 

এখন জোয়ার রয়েছে, স্টিমারের গতি বেশ দ্রুত। ভরা গঙ্গায় ঢেউ তুলে স্টিমারটা এগিয়ে চলল কলকাতার দিকে । 
নানা জাতের অনেক যাত্রী, কারুর সঙ্গে একটি কথাও বলেনি রবি, অচেনা মানুষদের সঙ্গে সে স্বতঃপ্রবৃত্ত হয়ে ভাব জমাতে 
পারে না। ডেকের রেলিং ধরে দাড়িয়ে সে মনে মনে গান দুটি ভেঁজে নিচ্ছে বারবার । আবার ঝিরিবিরি বৃষ্টি নেমেছে। 
বর্ষার দৃশ্য তার চক্ষুকে আরাম দেয় । : : 

এক সময় চোখে পড়ল দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দির । রবির ভুরু একটু কুঁচকে গেল। কালী গুঁন্দির 
দেখলেই তার চোখে ভাসে একটা হাড়িকাঠ আর পাঠা বলির্‌ পর মাটিতে ছড়িয়ে থাকা টকটকে রক্ত । তার গা গুলিয়ে 
ওঠে। জন্ম থেকেই মূর্তিপূজার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই ব্রাহ্মরা নিজেদের হিন্দুও মনে করে না । কিন্তু রাধা-কৃষ্ণের 
বিরহর কাহিনী, যমুনা পুলিনে বাশি বাজায় এক শ্যামবর্ণ যুবা, বিবাহিতা রাধা উচাটন হয় সেই বাঁশি শুনে । ছুটে আসে সে 
নীল রাত্রির কুঞ্জবনে, এসব তাকে আকৃষ্ট করে। বিদ্যার দেবী সরস্বতীকেও তার বেশ পছন্দ । কিন্তু কালী, ওই করাল 
মূর্তিকেও মানুষ পুজা করে কেন ? দেবতার পূজার নামে মানুষ কী করে হিংসায় মাতে, ঢাক-ঢোল বাজিয়ে নাচতে নাচতে 
পশু বলি দেয়, তা তার বুদ্ধির অগম্য । 

রবি সেদিক থেকে মুখ ফিরিয়ে আবার গাইতে লাগল, দুই হৃদয়ে নদী একত্র মিলিল যদি... । এক নদীর ওপর দিয়ে 
যাচ্ছে স্টিমার, রবি গাইছে দুটি নদীর গান। 


প্রথম আলো (১ম)_-৯ ৬৫ 


0১৩ ॥ 


ইরা হার মানার 
রাস্তা, লোকজনের ভিড়, মুটে-মজুরদের ঠেলাঠেলি, এর মধ্যে গা বাচিয়ে চলার চেষ্টা করল রবি, তাও পারা যায় না, 
একজন তার পা মাড়িয়ে জুতো নোংরা করে দিল? বৃষ্টির দিনে গাড়ি দুর্লভ হয়ে যায়, ফিট্ন একটাও নেই, কেরাঞ্চি 
গাড়িগুলোতে একসঙ্গে চার-পাচজন যাত্রী হুড়মুড় করে উঠে পড়ছে। ও রকম বারোয়ারি গাড়িতে যেতে ঠাকুরবাড়ির 
ছেলেরা অভ্যস্ত নয়। এর চেয়ে পদ্ব্রজে গমনই প্রশস্ত । 

অযোধ্যার নির্বাসিত নবাব ওয়াজিদ আলি শাহ সদলবলে আশ্রয় নেবার পর মেটেবুরুজ অঞ্চলটিতে প্রচুর দোকানপাট 
বসে গেছে, পাশ দিয়ে যেতে যেতে নাকে আসে কোপ্তা-কাবাব ও আরও নানাবিধ মোগলাই খানার সুগন্ধ । এই অঞ্চলটিতে 
মুসলমানদের প্রাধান্য, বাংলা কথা প্রায় শোনাই যায় না। রবির মনে পড়ল, মেজদাদা সত্যেন্ত্রনাথ যখন আই সি এস হয়ে 
বিলেত থেকে এসে আমেদাবাদে ত্যাসিস্ট্যান্ট কালেকটর ও ম্যাজিস্টেটের চাকরি নেন তখন এই মেটেবরুজ থেকে আব্দুল 
নামে একজন বারুর্টিকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই আবদুলের যেমন ছিল রান্নার হাত তেমনই ছিল গাল-গল্লের 
সঞ্চয় । রবি সেই সময় কিছুদিন গিয়ে থেরেছিল মেজদাদার কাছে। বাড়িখানা কী, বাদশাহী আমলের প্রাসাদ, যেন এক 
স্তব্ধ ইতিহাস। কলকাতা শহরটি বড় অর্বাচীন, এখানে ইতিহাসের কোনও রূপ নেই । আমেদাবাদে সেই শাহিবাগ-প্রাসাদের 
প্রকাণ্ড ছাদে জ্যোৎস্না রাতে একা একা পদচারণা করবার সময় মনে হতো যেন চারপাশ থেকে অনেক অশরীরী ফিসফিস 
করে কিছু বলতে চাইছে। 

নবাব ওয়াজিদ আলি শাহের বাড়িতে গান-বাজনার আসরে অনেকেই যায়। জ্যোতিরিক্্রনাথের সঙ্গে নবাব বাহাদুরের 
পরিচয় আছে, রবি ঠিক করল সেও একদিন ওই আসরে যাবে । . 

হাটতে হাটতে রবি চলে এল লালবাজারের কাছে। এখানে একটি ভাড়া-গাড়ির আড্ডা আছে, রবি সেখানে একটি 
ল্যান্ডো গাড়ির গাড়োয়ানের সঙ্গে কথা বলছে, এমন সময় পাশে আর একটি গাড়ি দাড়াল, সেই গাড়ি থেকে ঝুঁকে এক 
ব্যক্তি বলল, আরে রবীন্্বাবু যে, এসো, এসো, এ গাড়িতে উঠে এসো ! 

রবি ফিরে দাড়িয়ে হাত জোড় করে নমস্কার জানাল। এই ব্যক্তিটির নাম শিবনাথ ভট্টাচার্য, অনেকে শাস্ত্রীমশাই বলেও 
ডাকে । রবির চেয়ে বয়েসে চোদ্দ পনেরো বছরের বড়; রবিকে বালক বয়েস থেকেই চেনেন, আগে শুধু রবি বলতেন, এখন 
রবীন্দ্রবাবু বলে সম্বোধন করছেন। সাহিত্য জগতে এঁর বেশ সুনাম আছে, আবার তেজস্বী সমাজ সংস্কারক । বিধবা বিবাহ 
বি 

তিনি ছিলেন অন্যতম প্রধান প্রবক্তা, পরে কুচবিহার রাজবাড়ীতে নিজের অপ্রাপ্তবয়স্কা কন্যার বিবাহ দিতে গিয়ে কেশববাবু 
যখন সেই আদর্শ থেকে চ্যুত হলেন, তখন শিবনাথের নেতৃত্বেই দলত্যাগীরা সাধারণ ব্রাহ্মসমাজ গড়ল । এখন ছেলে- 
ছোকরা মহলে এই তৃতীয় শরিকটিই বেশি জনপ্রিয় । 

শিবনাথ জিজ্ঞেস করলেন, তুমি এখানে কোথায় এসেছিলে? 

রবি সঙ্কুচিতভাবে বলল, আমি তো আপনাদেরই ওখানে যাব, আসছি চন্দননগর থেকে । দেরি হয়ে গেল__ । 

শিবনাথ ধুতির ট্যাক থেকে একটা গোল ঘড়ি বার করে দেখলেন। তরুণ ব্রাহ্মরা অতিশয় সময়ানুবর্তী, ঘড়ির কাটা 
মেনে চলেন। রবির গান শেখাতে যাবার কথা দুপুর বারোটার সময়, এখন একটা বেজে দশ মিনিট । 

তবু শিবনাথ বললেন, তাতে কী হয়েছে, এত দূরের পথ। নগেন, কেদাররা অবশ্যই অপেক্ষা করবে । আমার সঙ্গেও 
ওদের কথা আছে। . 

ঘোড়ার গাড়ি ঝুমঝুমিয়ে ছুটতে লাগল । রবির আশঙ্কা হয়েছিল, আদি ব্রাহ্মরা রাজনারায়ণ বসুর মেয়ের বিয়েতে যে 
উপস্থিত থাকবে না সেই প্রসঙ্গ তুলে শিবনাথ তির্যক মন্তব্য করবেন। কিন্তু শিবনাথ সে দিকে গেলেন না। এমনকি 
এককালের খ্রিস্ট ভক্ত কেশব সেনের সাম্প্রতিক বৈষ্ণবীয় চালচলন যে অনেকের ঠান্টা-বিদ্বপের প্রিয় বিষয়, তারও উল্লেখ 
করলেন না একবারও । বয়েসে অনেক কনিষ্ঠ রবি যেন তারই সমসাময়িক একজন লেখক, এই ভাব নিয়ে সাহিত্য 
আলোচনা করতে লাগলেন। 

গাড়ি থেকে নামবার সময় শিবনাথ বললেন, আমাদের সভায় এসে তুমি যে গান শেখাতে সম্মত হয়েছ, তাতেই আমি 
বিলক্ষণ খুশি হয়েছি। 

সভাগৃহে দশ-বারোজন পুরুষ উপস্থিত । রবি ভেতরে এসে নমস্কার জানিয়ে তার বিলম্বের জন্য মার্জনা চাইল । 
il ভদ্রতার সঙ্গে মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, না, না, কিছুমাত্র দেরি হয়নি, আমরা সবাই আগ্রহের সঙ্গে 
অপেক্ষা । 

গান শিখরেন মোট পাঁচজন । শুভ্র ফরাসের একদিকে তারা বসেছেন, একটু দূরে তাদের মুখোমুখি রবি । গায়কদের 
একজনের হাতে এসাজ, সিটি এসি ভৰৰ ৮৮১8 
মধ্যে বিলি করা হয়েছে। 

রবি প্রথমে দুই হৃদয়ের নদী গানটার এক লাইন গেয়ে বলল, এটা সাহানা ঝীঁপতাল_ 


৬৬ 


গায়কদের সবারই বেশ তৈরি গলা, সহজেই গান তুলে নিতে পারেন। ওঁদের মধ্যে একজন ছাড়া আর সকলেরই 
বয়েস রবির চেয়ে ঢের বেশি । নগেন চাটুজ্জে, সুন্দরীমোহন দাস, কেদার মিত্তিরকে তো রবি চেনেই, অন্ধ চুনীলালের গানও 
সে শুনেছে আগে । অন্যজন যেন বয়েসে রবির চেয়েও কিছু ছোট, বেশ বলিষ্ঠকায় এক সদ্য কৈশোর অতিক্রান্ত যুবা, বড় 
বড় টানা টানা চোখ, গাঢ় ভুরু । আলাপ করিয়ে দেবার সময় ওর নাম বলা হয়েছে নরেন দত্ত, সে একজন কলেজের ছাত্র । 
রবির প্রথমে মনে হয়েছিল এই যুবকটি তার একেবারেই অচেনা । একটু পরে মনে হল, এই মুখের আদলটি সে আগে 
কোথাও দেখেছে। তারও পরে মনে পড়ল, বড়দাদার ছেলে দীপুর সঙ্গে এই নরেন দত্তকে সে তাদের জোড়াসীকোর 
বাড়িতেই দু'এক বার দেখে থাকবে । তখন সে আরও ছোট ছিল, খুব সম্ভবত সে দীপুর স্কুলের সহপাঠী ছিল । নরেনের বেশ 
জোরালো উদাত্ত কণ্ঠস্বর, তারসপ্তকেও ভাঙে না। কোরাস দলে এরকম একটি গায়কের বিশেষ প্রয়োজন । 
দ্বিতীয় গানটি জয়জযন্তী বাপতাল, মহাগুরু, দুটি ছাত্র এসেছে তোমার .. 
সে গানটিও যখন অনেকখানি শেখানো হয়ে গেছে, তখন গায়কদের একজন বললেন, রবীন্দ্রবাবু, আমাদের তো পাঁচ 
ছ'টি গান গাইবার কথা, আপনার আর একটি গান আমাদের নরেন বেশ গায় । সেটি কি এই উপলক্ষে চলতে পারে? 
রবি কৌতূহলী হয়ে তাকাল। 
সেই গায়কটি বললেন, ওহে, নরেন, “তোমারেই করিয়াছি ' গানটা একবার ধরো না। রবীন্দ্রবাবুকে শোনাও । 
ই জার হারার তে রা 
দু'হাতে তাল দিয়ে সে গেয়ে উঠল, তোমারেই করিয়াছি জীবনের ধরুবতারা/এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা... 
মুখ নিচু করে ফরাসের ওপর’ আঙুল দিয়ে আঁকিবুকি কাটতে কাটতে রবি শুনতে লাগল গানটা তেজ এ গান 
যাকে উদ্দেশ্য করে লেখা, মনে পড়ল তার কথা । টনটন করতে লাগল বুকের মধ্যে । বিলেতে যাবার সময় শুধু সেই 
একজনকে ছেড়ে যাবার কষ্টই রবির অসহ্য বোধ হতো, জাহাজের ডেকে দাড়িয়ে ভারতভূমির দিকে তাকিয়ে জল এসে 
যেত তার চোখে ৷ সেই সময়ে এই গানটির খসড়া করা হয়েছিল। 
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো 
আকুল নয়নজলে ঢাল গো কিরণ ধারা 
তবু মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে 
না, না, এ গান শুধু তাদের দু'জনের, সর্বসাধারণের জন্য নয় । নরেন গানটি যদিও বেশ ভালোই গেয়েছে, তবু রবি 
বলল, এ গানে বিরহের কথা আছে, এই উৎসবের পক্ষে ঠিক মানানসই হবে না। 
সঙ্গীত শিক্ষাপর্ব শেষ হতে হতে পেরিয়ে গেল অপরাহ্ন । তখনই স্টিমার ঘাটে না গিয়ে রবি ঠিক করল মাঝপথে সে 
একবার মেজদাদার বাড়ি ঘুরে যাবে । মেজদাদার দুটি ছেলেমেয়ের সঙ্গে তার ভারি ভাব, অনেকদিন দেখা হয় নি। মেজ 
বউঠানও বারবার যেতে বলেছেন। 
সত্যেন্ত্রনাথকে কার্যব্পদেশে বোম্বাই প্রেসিডেন্সির বিভিন্ন অঞ্চলেই থাকতে হয়। তার পত্নী জ্ঞাননন্দিনী স্বামীর 
কাছেই ছিলেন, এখন ছেলেমেয়েদের শিক্ষার জন্য কলকাতায় চলে এসেছেন। সুরেন্দ্র আর ইন্দিরা দুই পিঠোপিঠি ভাই 
বোন, দশ আর ন’ বছর বয়েস । তারা সাহেবি ইস্কুলে পড়ে। 
(৪১১55855877 
কন্যা ও পুত্রবধূদের অন্দরমহলের বাইরে বেশি যাতায়াত পছন্দ করেন না, তারই মধ্যম পুত্রবধূ জ্ঞানদানন্দিনী 
ছাড়াই একা শিশু পুত্ৰ-কন্যা নিয়ে ইংল্যাভ ঘুরে এসেছেন। সত্যনাথ নিজে সী স্বাধীনতার বিশেষ পক্ষপাতী, 
জোড়াসাকোর বাড়ির খড়খড়িগুলো ভেঙে দেওয়ার ইচ্ছে তার অনেকদিনের । মেয়েরা চিকের আড়াল থেকে সব কিছু 
দেখবে, তারা কি অন্ধকারের প্রাণী ? কিন্তু পিতার ইচ্ছার বিরুদ্ধে সব যবনিকা ছিড়ে ফেলা সম্ভব নয়। সত্যেন্দ্রনাথ নিজে 
যখন ছাত্র অবস্থায় ইংল্যান্ডে ছিলেন, তখন খুব চেয়েছিলেন স্ত্রীকেও নিজের কাছে নিয়ে যেতে । পাশ্চাত্যের মেয়েরা শিক্ষা- 
দীক্ষায় কর্মক্ষেত্রে কতটা এগিয়ে গেছে, কতটা সংস্কারমুক্ত হয়েছে, তা এ দেশের মেয়েরা নিজের চোখে দেখুক ! কিন্তু 
দেবেনা তর অনুমতি জেয তরলের দেলে মিড অত তর বংলা উক চাকরি, নিযে অব্য হলত 
এক দুঃসাহসী কাজ করে ফেললেন সঙ্গে তিনটি শিশু সন্তান, পুরুষ অভিভাবক নেই, এই অবস্থায় কোনও বঙ্গললনা তো 
দুরের কথা, কোনও ভারতীয় নারী এর আগে সমুদ্র পাড়ি দেয়নি । জ্ঞানদানন্দিনী তখন ছাব্বিশ-সাতাশ বছরের যুবতী । 
ইংল্যান্ড যাত্রা অবশ্য এর মধ্যে অনেকটা সুগম হয়ে গেছে, জাহাজে মাত্র এক মাস লাগে । 
জ্ঞানদাননন্দিনীর রূপান্তর অতি বিস্ময়কর, কোথা থেকে কোথায় এসে পৌঁছেছেন। যশোরের এক অতি সাধারণ 
পরিবারের কন্যা, নিতান্ত বালিকা বয়েসে ঠাকুরবাড়ির পুত্রবধূ হয়ে এসেছিলেন । লাজুক, ভীরু, রোগা-পাতলা সাত-আট 
5৯:৮৮ OC Le CU UF aE 
বউঠানের কাছে তার বাপেরবাড়ির গল্প শুনেছে। সে ছিল নানা রকম কুসংস্কারে ভরা. এক শাক্ত বংশ । বাড়ির কারুর অসুখ 
বিসুখ হলে মা কালীর কাছে জোড়া পাঁঠা আর মদ মানত করা হতো । জ্ঞানদানন্দিনীর মা একবার কোনও এক সংকটের 
ই যাত মাং ছাড়াও বিজয় বলে ক দিছে যমন গড়ে হ্যে করতো দলত হয় বহত চিতে হি 


সেই বাড়ির একটি পুঁচকে মেয়ে, যেন রূপকথার মতন একটি খোলস ছেড়ে বেরিয়ে এল এক অসামান্য রমণী হয়ে। 
যেমন তার রূপ, তেমন তেজ । ইংরেজ-সমাজেও মিশতে পারেন সমান আত্মমর্যাদা নিয়ে, ইংরেজি ফরাসিতে কথা বলতে 
পারেন অনর্গল । এতকাল হিন্দু বাঙালি স্ত্রীলোকেরা ছিল একবস্তা, অঙ্গে শুধু শাড়ি ছাড়া আর কোনও অন্তর্বাস থাকত না। 
নারী দেহ শুধু ভোগের জন্য এবং সন্তান উৎপাদনের জন্য ব্যবহৃত, অন্দরমহলে অবরুদ্ধ সেই সব নারীদের জন্য ওইটুকু 
বন্্ই তো যথেষ্ট । কিন্তু সত্যেন্দ্রনাথ তীর স্ত্রীকে যখন বাইরে নিয়ে এলেন, তখন ওই পোশাক তার কাছে অশ্লীল ও অভব্য 


৬৭ 


মনে হয়েছিল । তিনি নিজে স্ত্রীর জন্য অন্য পোশাকের পরিকল্পনা করেছেন, জ্ঞানদানন্দিনীও প্রবাসে স্বামীর সঙ্গে ঘুরে ঘুরে. 
পারসি রমণী ও মেমদের দেখে দেখে সেমিজ, শায়া, পেটিকোটের নতুন সাজসজ্জার প্রচলন করেছেন । ঠাকুর পরিবার ও ' 
অন্যান্য অনেক অভিজাত পরিবারের নারীরা এখন জ্ঞানদানন্দিনীর অনুসরণ করে। 

তা বলে জ্ঞানদানন্দিনী সমস্ত রকম চালচলন ও ইংরেজিয়ানা বাড়ির সবাই মেনে নেয়নি । দেবেন্দ্রনাথ এসব 
অনুমোদন করেন না, তিনি ইংরেজদের কোনওদিনই পছন্দ করেননি, ইংরেজদের সংস্পর্শে এড়িয়ে চলেছেন, ইংরে 
পোশাক ও আদব-কায়দার অনুকরণ তীর দু'চক্ষের বিষ । আজকাল অবশ্য তিনি জোড়াসাকোর বাড়িতে প্রায়ই থাকেন না। 

বিলেত থেকে ফেরার পর. জ্ঞানদানন্দিনী শ্বশুরবাড়িতে তার অংশটিতে আলাদা রীতি নীতি চালু করেছেন। তার 
ছেলেমেয়ে দুটি বাংলা ইন্কুলে পড়ে না, বাড়ির অন্য ছেলেমেয়েদের সঙ্গেও বিশেষ মেশে না। তারা কীটা-চামচ দিয়ে খায়, 
পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথা বলে এবং প্রতিদিন বিকেলে সাহেব বাচ্চার মতন খাস বিলেতি কোট ও ফ্রক পরে সেজে 
একজন ভূত্যের সঙ্গে ইডেন উদ্যানে হাওয়া খেতে যায়। বাড়ির অন্যান্য অনেক বাচ্চার মধ্যে যে-কোনও একজনকে দয়া 
করে সুরেন-ইন্দিরার সঙ্গে পাঠানো হয় বটে, তাও নিয়মিত নয়, পালা করে। জ্ঞানদানন্দিনী রামা নামে একজন ভৃত্য 
এনেছেন বাইরে থেকে, সেও প্যান্ট-কোট পরে থাকে ফ্রান্সের নিস্‌ শহর থেকে একটা সাদা রঙের তুলতুলে কুকুর 
25575555354 , এ পরিবারের আগে কেউ 

|| 


যারা প্রথমে কোনও সংস্কার ভাঙে, তাদের অনেক নিন্দাও সহ্য করতে হয়। যারা নতুন কোনও পথ দেখায়, তাদের 
তৈরি থাকতে হয় পথের অনেক বাধার জন্য । যারা মুক্তি অভিলাষী, তাদের খুলতে হয় অনেক বন্ধ দ্বার । আবার এ কথাও 
ঠিক, যারা পথিকৃৎ, তারা অত্যুৎসাহে কিছুটা বাড়াবাড়িও করে ফেলে, অনেক সময় তাদের স্বাধীন চেতনা ওদ্ধত্যের মতন 
মনে হয়, প্রকট নতুনত্ব মনে হয় দৃষ্টিকটু । 

শুধু বিলেতে যাননি স্বামীর সঙ্গে ভারতের নানা অঞ্চলে ঘুরেছেন, মিশেছেন বহু জাতের মানুষের সঙ্গে । 

ক্ষুদ্র বাঙালি-গপ্ডি ছাড়িয়ে তিনি দেখেছেন বৃহত্তম জগৎ। তিনি লক্ষ করেছেন, এই দেশেই বাঙালিদের তুলনায় অন্যান্য 
জাতের কিছু কিছু মহিলা বেশ অগ্রসর হয়ে আছে, তারা সব সময় ঘোমটায় মাথা ঢেকে গুড়ের নাগরী হয়ে থাকে না। 
তুলে ধরতে চেয়েছেন। কিন্তু অনেক নারীই তাকে মানে না, তার উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান। অন্যের নিন্দে 
গ্রাহ্য করেন না, সকলে বলে সেটা তীর দেমাক। তিনি পুরুষদের সঙ্গে সমান মর্যাদা নিয়ে কথা বলতে গেলে অন্য মেয়েরা 
বলে বেহায়াপনা । ভারতের প্রথম আই সি এস অফিসারের স্ত্রী হিসেবে তীর কিছুটা অহংকার থাকতে পারে, কিন্তু যখন 
সেরকম কোনও অহংকারের, প্রকাশ নেই, তখনও লোকে সেটা আরোপ করে তার ওপর । অনেকে এমন কথাও বলে, 
সত্যেন তো আই সি এস হয়েছে দ্বারকানাথ ঠাকুরের নাতি বলে, না হলে কি আর পারতো ! 

নিজে বড় হবার চেষ্টা না করে, অন্য কেউ বড় হলে তাকে নানা ভাবে ছোট করার চেষ্টায় এ দেশের মানুষের বিশেষ 
আনন্দ। মেয়েরা এগিয়ে যেতে চাইলে তাকে পেছন দিক থেকে টেনে ধরে মেয়েরাই । রর | 

জ্ঞানদানন্দিনী তার শ্বশুরবাড়ির অনেক জা-ননদ-ঠাকুরঝির পুরোপুরি সমর্থন পাননি। এই বৃহৎ একান্নবতী পরিবারে 
বাইরের অনেক মেয়ে এসেছে, পুত্রবধূ হয়ে, এ বাড়ির মেয়েরাও বিয়ের পর বাড়িতেই থেকে গেছে, তাদের স্বামীরা 
ঘরজামাই, এতগুলি মানুষ সব বিষয়ে একমত হয়ে মিলে মিশে বরাবর সুখে সাচ্ছন্দ্যে থাকবে, এটা একটা অলীক কল্পনা । 
ঠোকাঠুকি লাগবেই কখনও কখনও । তবে ঠাকুরবাড়ির বিশেষ একটা সহবত আছে, ব্রাহ্ম সংস্কৃতির অঙ্গ পরিশীলিত বিনয় 
বচন, এ পরিবারে কেউ চেঁচিয়ে ঝগড়া করে না, এক জানলা থেকে আর এক জানলায় পরনিন্দা করে না৷ কিন্তু ঠারে ঠোরে 
ইঙ্গিতে ঈর্ষা-বিদ্বেষ, পরিহাসের ছলে গা বেঁধানো কথা, নিজে দায়িত্ব না নিয়ে অমুক বলছিল বলে এক টুকরো কুৎসা 
শুনিয়ে দেওয়া, এগুলো তো থাকবেই । এসব মানব চরিত্রের অন্তর্গত । 

এই পরিবেশে জ্ঞানদানন্দিনী কিছুদিন পর হাঁপিয়ে উঠলেন । ছেলে-মেয়ে দুটির সুশিক্ষার জন্যও তিনি চিন্তিত । তিনি 
শ্বশুরবাড়ি ছেড়ে আলাদা কোথাও থাকতে চান, সেই অনুরোধ জানিয়ে প্রবাসী স্বামীকে চিঠি লিখতেন প্রায়ই । 
সত্যেন্দ্রনাথেরও আপত্তি নেই । বাড়ির মেয়েদের সম্পর্কে দেবেন্দ্রনাথের নির্দেশের কড়াকড়ি তারও মনঃপূত নয়। তার বড় 
দাদা দ্বিজেন্দ্রনাথ ভোলা ভালা মানুষ, নিজের নানা রকম খেয়াল নিয়েই মশগুল হয়ে থাকেম, তিনি বলেন না। 
সত্যেন্্রনাথই মাঝে মাঝে এই বিশাল পরিবারের অধিপতির মতের বিরুদ্ধে মৃদু প্রতিবাদ জানিয়েছেন। স্বামী এখানে নেই, 
জ্ঞানদানন্দিনী শুধু ছেলেমেয়েদের নিয়ে আলাদা বাড়িতে থাকবেন, তা আবার হয় নাকি ? সত্যেন্্রনাথ জানালেন, হ্যা, তাও 
হতে পারে, তীর স্ত্রীর বাপের বাড়ির দু'একজন না হয় সঙ্গে এসে থাকবে । 

জ্ঞানদানন্দিনী শুধু প্রথম বিলেতেই যাননি, তিনি প্রথম এই যৌথ পরিবারটির ভাঙনের সূচনাও করেছেন। এখন তিনি 
থাকেন বির্জিতলাও-এর একটি বাড়িতে । ছেলেমেয়েদের স্কুল লরোটো, সেন্ট জেভিয়ার্স কাছাকাছি হবে । এই অছিলায় উঠে" 
এলেও সবাই বুঝেছে, এই ভাঙন আর জোড়া লাগবে না। ৃ 

বিঞ্জিতলাওয়ের বাড়িটি বেশ বড়, এই সম্পত্তিটি অনেকদিন আসামের বিজ্নি এস্টেটের কাছে ন্যস্ত ছিল, এখন সেটি 
অধিগ্রহণ করা হয়েছে। কাছেই সেন্ট পল্স গির্জার আকাশচুম্বী চূড়া, তার সামনে একটা মস্ত পুকুর, সেই পুকুরের নামেই 
বাড়িটির নাম । আত্মীয়-বন্ধু, দাস-দাসী-বাবুর্টি নিয়ে বাড়িটি সরগরম । 

অন্যান্য আত্মীয় ও দেওরদের তুলনায় জ্যোতিরিন্্রনাথ আর রবি জ্ঞানদাননন্দিনী বেশি ঘনিষ্ঠ। রবি আর নতুন বউঠান 
কাদস্বরী যেমন প্রায় সমবয়েসী, সেই রকম মেজ বউঠান জ্ঞানদানন্দিনীর বয়েসও জ্যোতিরিন্দ্রনাথের কাছাকাছি । ওঁদের দু" 
জনের খুব বন্ধুত্ব । জ্যোতিরিন্দ্রনাথ এ বাড়িতে প্রায়ই সময় কাটাতে আসেন। 

রবি যখন বিলেতে যায় তখন জ্ঞানদানন্দিনী ছেলেমেয়েদের নিয়ে দক্ষিণ ইংল্যান্ডে সমুদ্রের ধারে ব্রাইটর শহরে বাসা 
ভাড়া করে ছিলেন । নতুন দেশটাকে সইয়ে নেবার জন্য রবি কিছুদিন মেজ বউঠানের কাছে আশ্রয় নিয়েছিল, সেখানে মেজ 
৬৮ 


বউঠানের একটি ছেলে মারা গেছে। অন্য দুটি শিশু সুরেন আর ইন্দিরা, ডান নাম সুরি আর বিবি খুব ন্যাওটা হয়ে যায় 
রবির। সেই থেকে তারা রবিকা'র সঙ্গ পেলে আর ছাড়ে না। এতদিনে তারা অবশ্য কিছুটা ধাতস্থ হয়েছে, ইংরেজি ইস্কুলে 
পড়লেও সব সময় ইংরেজি বলে না, বাংলা বেশ শিখেছে, বাংলা গান গায় । কাঁটা-চামচের বদলে হাত দিয়েও দিব্যি খেতে 
পারে। 
সদর দিয়ে ঢোকবার পর একটি 'মারবেল গাঁথা প্রশস্ত হলঘর তারপর এক পাশ দিয়ে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে, 
তাতে লাল কার্পেট পাতা । সেই সিঁড়ির বাকের মুখে একজন কর্মচারির সঙ্গে কথা বলছিলেন জ্ঞানদানন্দিনী। ঘি রঙের 
সিক্কের শাড়ি পরা, সামনে কুচি দেওয়া, কাধের কাছে আঁচলে একটা ব্রোচ আটা, তাতে দুটি চুনী-পান্না বসানো । বাড়িতে 
কোনও উৎসব থাকুক বা না থাকুক, প্রতিদিন জ্ঞানদানন্দিনী বিকেলে ভালো করে গা ধুয়ে উত্তম সাজসজ্জা করে থাকেন। 
অন্যদের, এমনকি ভূত্যদেরও পোশাকের মালিন্য সহ্য করতে পারেন না তিনি। জ্ঞানদানন্দিনী রূপসী, তবে সে রূপ স্নিগ্ধ 
নয়, প্রখর, তীর ব্যক্তিত্বের আভা মণ্তিত। দুটি জীবিত পুত্র-কন্যা ছাড়াও যে তার আরও দুটি সন্তান জন্মেছিল, নিখুত 
শরীরে গড়নে তার কোনও ছাপ নেই, তেত্রিশ বছর বয়সের এক পরিপূর্ণ যুবতী । 
রবিকে দেখে তিনি কথা থামিয়ে কয়েক পলক বিস্ময়ের সঙ্গে তাকিয়ে রইলেন। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে 
বললেন, রবি? এতদিনে আমাদের মনে পড়ল ? চন্দননগরে লুকিয়ে আছ বুঝি ? 
রবি হেসে বলল, মেজ বউঠান, আমার খিদে পেয়েছে। কি খাওয়াবে বল ! 
জ্ঞানদানন্দিনী আরও কাছে এসে বললেন, এ কী রুখুসুখু চেহারা হয়েছে। জুতোয় কাদা মাখা মাখি, খুলে ফেল, খুলে 
ফেল! 
রবি বলল, সারা দুপুর গান শেখাতে হয়েছে । খিদেয় পেট জুলছে। 
সুরেন পেছনের বাগানে স্কুলের বন্ধুদের সঙ্গে টেনিস খেলছে, বিবি পিয়ানো বাজাচ্ছে পাশের ঘরে বসে । রবির গলার 
আওয়াজ শুনে সে খুশিতে ঝলমল মুখে ছুটে এল, রবির কোমর জড়িয়ে ধরে বলল, রবিকা, তুমি এতদিন আসনি কেন? 
এই বয়সেই যা বিবি, কালে সে ঠাকুরবাড়ির সেরা রূপসীদেরও ওপরে টেক্কা দেবে মনে হয়। বিবির সমবয়েসী 
আর একটি মেয়েও য় এল পিয়ানোর ঘর থেকে, সে রবির দিদি স্বর্ণকুমারীর মেয়ে সরলা । সে কয়েকদিন এ বাড়িতে 
এসে রয়েছে। এই দুই বালিকাকে সোফায় পাশে বসিয়ে রবি চন্দননগরের গল্প শোনাতে লাগল। তার জন্য রুপোর 
রেকাবিতে এল কেক-পেস্ট্রি । 
3 ALLS EE SE hl LLG So SE অনেকে আসবে, তুমি গান গাইবে। 
বিবি আবদার করে বসল, রবিকা, তুমি রাত্তিরে এখানে থাকবে। তুমি আজ যাবে না। এই ত্যাত্ত বড় কেক কাটা হবে। 
ইংরেজ সমাজের দেখাদেখি জ্ঞানদানন্দিনী ছেলেমেয়েদের জন্মদিন পালনের প্রথা চালু করেছেন। হিন্দুরা এই 
ব্যাপারটা জানেই না । ব্রাহ্মরাও এতদিন এই প্রথা গ্রহণ করেনি। তবে অনেকেরই এখন ভালো লাগছে। একজন বাচ্চার 
জন্মদিন উপলক্ষে অন্য অনেক বাচ্চা আনন্দে মেতে থাকে। এই একটাই উৎসব যাতে বাচ্চারা গুরুত্ব পায়। 
বললেন, তুমি এতদিন ধরে চন্দননগরে পড়ে আছ কেন, রবি ? তুমি আমাদের এখানে এসে থাকো । 
কত ঘর খালি রয়েছে। বিবি আর সুরি তোমাকে এত ভালোবাসে, ওরা তোমার কথা এত বলে। 
রবির একটা হাত চেপে ধরে বিবি বলল, রবিকা আর যাবে না, যাবে না, যাবে না ! 
জ্ঞানদানন্দিনী বললেন, নতুনও আসবে সেও তো আজ রাত্তিরে এখানে থাকবে বলেছে। আমি নতুনকে বলেছি, 
এবার চন্দননগর ছেড়ে কলকাতায় চলে এসো। বাগানবাড়িতে লোকে দু'চার দিনের জন্য যায়। শহুরে মানুষ কি শহর 
ছেড়ে বেশিদিন বাইরে থাকতে পারে? 
কিছুক্ষণ কথাবার্তার পর রবি লক্ষ করল, জ্ঞানদানন্দিনী নতুন বউঠানের কুশল সংবাদ জিজ্ঞেস করা দূরে থাক, 
একবারও নাম পর করলেন না দুই ভায়ে ভাব নই বরং টা পের ব্যপার রয়েছে 
মধ্যে । জ্যোতিদাদার সঙ্গে নতুন গুণবান ভাইয়ের বিয়ে দিতে সত্যেন্্রনাথের ঘোর আপত্তি ছিল। মেয়ের বাবা সম্পর্কে 
বিরাগের ভাব ছিল বলে মেয়ে সম্পর্কে আপত্তি । জ্ঞানদানন্দিনী চেষ্টা করেছিলেন একটি বিলেত ফেরতা মেয়ের সঙ্গে তার 
এই প্রিয় দেবরটির বিয়ে দিতে, সেটা শেষ পর্যন্ত হল না। সত্যেন্্রনাথ বাবামশাইয়ের কাছেও তার আপত্তির কথা 
জানিয়েছিলেন। দেবেন্দ্রনাথ বলেছিলেন, একে পিরালির বংশ, তায় ব্রাহ্ম, এই পরিবারে কোনও সন্্রান্ত হিন্দুই মেয়ের বিয়ে 
দিতে চায় না। পাত্রী অতি দুর্লব। সহজে পাত্রী পাওয়া যায় না বলে যে-কোনও হেজিপেজি মেয়ের সঙ্গে জ্যোতিরিন্্নাথের 
মতন এক অসাধারণ পুরুষের বিয়ে দিতে হবে ? আর কিছুদিন অপেক্ষা করা যেত না? 
পিতৃপরিচয় যাই হোক, কাদম্বরী যে হেজিপেজি নন তা তিনি প্রমাণ করেছেন। মেজদাদা, মেজবউঠান তা এখনও 
মানতে চান না কেন? জ্ঞানদানন্দিনীরই মতন অতি সামান্য অবস্থা থেকে এসে কাদস্বরী নিজেকে অন্যভাবে তৈরি করে 
নিয়েছেন, এখন রূপে-গুণে তিনি অতুলনীয় । তবে জ্ঞানদানন্দিনীর সঙ্গে কাদস্বরীর গভীর প্রভেদও আছে। জ্ঞানদানন্দিনীর 
বাস্তব জ্ঞান অতি তীক্ষু, সব দিকে তার নজর, যেমন ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বিশেষ যত্ন নেন, তেমনি টাকা 
পয়সার হিসেব বুঝে দক্ষভাবে সংসার চালাতে পারেন। স্বামী প্রবাসে, তিনি আলাদা বাড়িতে এসে নিজের সংসার তো 
"চালাচ্ছেন ! যে-কোনও মানুষকে দিয়ে তার আদেশ পালন করাবার ক্ষমতা আছে। কারুর অসুখ-বিসুখ হলে সেবা 
করতেও তার জুড়ি নেই। আবার বই পড়তে ভালোবাসেন, লিখতে পারেন, গান-বাজনা আমোদ-আহ্াদেও সমান উৎসাহ । 
তিনি স্বয়ংসম্পূর্ণা। অন্যদিকে কাদন্বরীও লেখাপড়া শিখেছেন, তার রুচি অতি সুক্ষ, গান ভালোবাসেন, অভিনয় করতে 
জানেন, কিন্তু বাস্তবের সঙ্গে যেন তার কোনও সম্পর্ক নেই। বাইশ বছর বয়সেও তার সন্তান হয়নি, টাকা পয়সা নিয়ে 
কখনও মাথাই ঘামান নী, আপন খেয়ালে থাকেন। তার উপস্থিতিতে রবি সব সময় যেন একটা রহস্যের ইঙ্গিত পায়। 
জোড়াসীকোয় যখন থাকেন, তখনও কাদম্বরী তাঁদের তেতলার মহলেই অধিকাংশ সময় কাটান, বাড়ির অন্যদের সঙ্গে 
মিশতে পারেন না সাবলীলভাবে । এ যে তার অহংকার নয়, তীর স্বভাবের ধরনটাই এ রকম, তা রবি বোঝে । 


৬৯ 


আস্তে আস্তে আরও অনেকে আসছে. কয়েকজন প্রতিবেশী মেম এল তাদের বাচ্চাদের নিয়ে । হলঘরে একটা 
টেবিলের ওপর রাখা হয়েছে কেকটি, সুরি আজ দশ পেরিয়ে এগারো বছরে পা দেবে তাই গোল করে এগারোটি মোমবাতি 
বসানো । রবি উসখুস করছে, শেষ স্টিমার ছেড়ে যেতে পারে ছ'টার সময়, ছ'টা বাজতে চলল । গতিক দেখে মনে হচ্ছে 
আজ আর ফেরা হবে না। ছেলেমেয়েরা ঝুলোঝুলি করছে থেকে যাবার জন্য ৷ 
লম গা তর একটা শব্দ 
বদলে দিলে সুরি আর বিবি হেসে কুটি কুটি হতো 
Won't you tell me, Molly darling 
Darling you are growing old 
Good-bye sweetheart good bye... 
মলি ডারলিং এর বদলে বিবি ডারলিং করে দিল রবি । আর অন্য ছেলেমেয়েরা বিবিকে ঘিরে হাততালি দিতে লাগল । 
কেক কাটা যাচ্ছে না, কারণ জ্যোতিরিন্দ্রনাথ এখনও এসে পৌঁছননি ৷ তিনি মধ্যমণি ৷ বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছে, 
রবিও ঘন ঘন ঘড়ি দেখছে, যদিও শেষ স্টিমার ছেড়ে গেছে অনেকক্ষণ আগে । 
বাইরে একটা জুড়ি গাড়ি দীড়াতেই সবাই ছুটে গেল। হ্যা, এবার এসেছেন জ্যোতিরিন্দ্রনাথ ৷ বাচ্চা বাচ্চা 
ছেলেমেয়েরা মুগ্ধভাবে চেয়ে রইল এই কন্দর্পকান্তি পুরুষটির দিকে । জ্যোতিরিন্দ্রনাথের চুল উঙ্কো খুঙ্কো, জামার বোতাম 
খোলা, মুখে ক্লান্তির ছাপ । গাড়ি থেকে নামতে নামতে তিনি বললেন, কী, সবাই এসে গেছে? 
হলঘরটির প্রবেশপথে দেবীমূর্তির মতন দাড়িয়ে আছেন জ্ঞানদানন্দিনী, ওষ্ঠাধরে চাপা হাসি। মৃদু ভরসনার সুরে তিনি 
বললেন, নতুন, তুমি এত দেরি করলে ? 
কাছে এসে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, মেজ বউঠান, খুব দুঃখিত । থিয়েটারে পার্ট দেখিয়ে দিচ্ছিলাম । লোকগুলো এমন 
আকাট, মুখ দিয়ে শুদ্ধ বাংলায় উচ্চারণ বেরোয় না। 
জ্ঞানদানন্দিনী দেবরের জামার বোতাম আটকে দিতে দিতে রঙ্গ করে বললেন, ঠিক করে বল তো, কোন আ্যাকট্রেস 
তোমাকে এতক্ষণ আটকে রেখেছিল ? 
এরপর কেক কাটা, হইচই ও গান চলতে লাগল । 
এক সময় রবি জ্যোতিদাদাকে জিজ্ঞেস করল, তুমি আজ চন্দননগরে ফিরবে না ? নতুন বউঠানকে বলে এসেছ? উনি 
একা থাকবেন। 
রে বললেন, গাদা গুচ্ছের চাকর-দারোয়ান তো রয়েছে। একা একটা রাত্তির থাকলেই বা, ভয়ের তো কিছু 
|| 


রবি বলল, জ্যোতিদাদা, আমি কি তবে চলে যাব? 

জ্যোতিরিন্্রনাথ এবার খানিকটা স্বস্তিময় মুখে বলল, সেই ভালো, তুই বরং ফিরে যা, রবি। তোর নতুন .বউঠানকে 
বলবি, কাল সকালেই আমার এখানে একটা কাজ আছে, তাই আজ রাতে আর ফিরছি না। তুই কী করে যাবি? 

ছেলেমেয়েরা হইচই করে উঠল, তারা রবিকে কিছুতেই ছাড়বে না। জ্ঞানদানন্দিনীও বারবার বোঝাতে লাগলেন। তা 
ছাড়া রবি ফিরবে কি করে? নৌকোয় যাবে নাকি অতটা পথ, কত রাত হয়ে যাবে, কী দরকার । 

রবি কারুর উপরোধ কর্ণপাত না করে জুতো পরতে লীগল। চন্দননগরের অতবড় বাড়িতে কাদস্বরী নিঃসঙ্গ থাকবেন 
সারারাত ? তার অভিমান কত তীব্র, তা কি রবি জানে না? 

হাওড়া থেকে রাত সাড়ে আটটায় একটা ডাক গাড়ি ছাড়ে। এই দ্রুতগামী ট্রেনটি জল নেবার জন্য থামে চন্দননগরে.। 
এখনই বেরিয়ে পড়লে রবি সে গাড়িটা ধরতে পারবে । রবিকে ফিরে যেতেই হবে, সে নতুন বউঠানকে কথা দিয়েছে। 


5 j 0১৪ ॥ 


এখন ভরতের সবসময় খিদে পায়। পেটের মধ্যে একটি অনিবার্ণ উনুন জ্বলছে, তার দাহ্য চাই, এমনকি মাঝরাব্রেও 
ঘুম ভেঙে গিয়ে তার মনটা খাই খাই করে। কিন্তু কে তাকে সর্বক্ষণ খাবার জোগাবে ? ত্রিপুরার রাজবাড়িতে যদিও সে ছিল 
ফ্যালনা ছেলে, কিন্তু ক্যাওটরাম নামে এক বৃদ্ধ পাচক তাকে: নেকনজরে দেখত। রাজবাড়ির রন্ধনশালায় ভোর থেকে 
মধ্যরাত পর্যন্ত কিছু না কিছু রীধাবাড়া চলতই, কয়েকগপ্তা রানী ও এক কুড়ি রাজকুমার-রাজকুমারীদের মধ্যে কে কখন কী 
টি 
না ভরতের। 

ভবানীপুরের এই সিংহবাড়িতেও আত্মীয়-আশ্রিত মিলিয়ে লোকসংখ্যা প্রায় পচিশজন, একতলার রান্নাঘরে তিনটি বড় 
উনুন। ওপর মহলের কেউ এখানে আসেন না, প্রধান রাঁধুনী নিত্যানন্দ প্রতিদিন সকালে বড় তরফ আর মেজ তরফের 
গিন্নিদের কাছ থেকে কী কী পদ রান্না হবে তার নির্দেশ নিয়ে আসে। যৌথ পরিবার হলেও দু’ তরফের কত্তা-গিন্নিরা 
একসঙ্গে বসে আহার গ্রহণ করেন না, এজমালি রান্নাঘর থেকে তাদের মহলে অন্ন ব্যঞ্জন যায়, তারপর তারা নিজেদের রুচি 
৭০ 


মতন ঘি-মাখন, মণ্ডা-মেঠাই যোগ করে নেন। দাস-দাসী ও আশ্রিতদের সারা বছর একই খাদ্য, মোটা চালের ভাত আর 
ডাল, তার সঙ্গে একটা কিছু তরকারী, কখনও সখনও তার মধ্যে ছিটেফোঁটা মাছ বা কাঁটা-মুড়ো মেশানো থাকে । তবে 
তারা বৈচিত্র্যের অভাবটা পূরণ করে নেয় পরিমাণে, প্রায় সকলেই আধ সের চালের ভাত খায়, কারুর কারুর এক সেরও 
লাগে। চালের পরিমাণ বিষয়ে বাড়ির কত্তাদের কোনও বিধি-নিষেধ নেই। দু'মনি বস্তার কয়েক বস্তা চাল আসে প্রতি 
মাসের গোড়ায় । ভরত অবশ্য একবারে অনেকখানি গাণ্ডেপিণ্ডে খেয়ে জাবর কাটতে পারে না সারাদিন । 

সকালবেলা উঠেই ভরত দৌড়ে গিয়ে রান্নাঘরের সামনের দাওয়ায় উবু হয়ে বসে থাকে । ঠিক যেন মনে হয় একটা 
ল্যাজ-গোটানো বিড়াল । ইজের পরা, খালি-গা, হাড়-পাজর বার করা বুক, মাথার চুল কদম ফুলের মতন। তার পাগলামির 
ভাবটা অনেকটা -কমে গেছে, পুরনো কথা বেশ মনে পড়ে। উরুর ক্ষতটাও শুকিয়ে গেছে প্রায়, ছোটাছুটি করতে অসুবিধে 
নেই । এখন তার রোগ একটাই, অনবরত খিদে, শরীরের প্রতিটি রন্ধে রন্ধে খিদে। 

নিত্যানন্দের সঙ্গে ক্যাওটরামের কোনও তুলনাই হয় না। ক্যাওটরাম প্রায় বৃদ্ধ, গায়ের রং পোড়া হাঁড়ির মতন, একটা 
চোখ অন্বচ্ছ, কিন্তু তার মুখের রেখাগুলি নরম ৷ ক্যাওটরাম আসামের লোক, সেই জন্যই বোধ হয় ভরতের প্রতি তার 
পক্ষপাতিত্ব ছিল। নিত্যানন্দ মাঝবয়েসী, বেঁটে ও চ্যাপটা ধরনের শরীর, মাথায় টাক, রং বেশ ফর্সা, তার বাড়ি বালেশ্বর 
জেলায় ৷ রান্নার কাজে না লেগে সে যাত্রার দলে যোগ দিলে আরও বেশি 'পয়সা উপার্জন করতে পারত বোধ হয় । সে যখন 
তখন মুখের অভিব্যক্তি বদল করতে পারে। বাবুদের কারুর সামনে সে একেবারে বিনয়ের অবতার, হাত জোড় করে 
থাকে, মুখে একটা তেলতেলে মাখো মাখো ভাব, 52 
বদলায়, চোখ জ্বলে ওঠে, তার তিনজন সহকারীর প্রতি তর্জন গর্জন করে, চড়-চাপড়ও মারে । যখন তখন কোনও 
সহকারীর কাধে তার একটা গোদা পা তুলে দিয়ে শালো, হারামজাদো বলে ডাকা তার বিশেষ বিলাসিতা । 

ভরতকে সে ধর্তব্যের মধ্যেই আনে না। এ বাড়িতে কার কী রকম খাতির তা সে তীক্ষ নজরে বুঝে নেয়। প্রথম 
শশিভূষণ যখন কোথা থেকে একটা ক্যাংলা চেহারার পাগলকে এনে আদিখ্যেতা করতেন, তখন মনে হয়েছিল এই ছেলেটা 

বাবুদের মহলেরই একজন হিসেবে গণ্য হবে। কিন্তু এখন ভরতকে কেউ পাত্তা দেয় না, সে সারাদিনে কখন কী খায় তা 
মির জেসিকা জয়ে নত সাহারার হানে জানেন দু'দিন অন্তর 
ফিট্‌ন গাড়ি করে ডাক্তার মহেস্্রলাল সরকারের কাছে যান, বাকি সময় শুয়েই থাকেন, দু'চারজন পরিচিত ব্যক্তি তার সঙ্গে 
দেখা করতে আসে । ভরতের কথা যেন তিনি ভুলেই গেছেন। 

নিত্যানন্দের তিন সহকারির মধ্যে একেবারে হোটটির বয়েস কুড়ি-একুশ, তার নাম হেলা । হয়তো অন্য কোনও 
নামও তার আছে, কিন্তু সেটা কখনও শোনা যায়নি, হেলা বলেই সবাই তাকে ডাকে। ভরত এই হেলার কাছ থেকে 
সহানুভূতি আদায়ের চেষ্টা করে। তার চোখের দিকে তাকিয়ে থাকে, সে যেদিকেই যায়, তাকে অনুসরণ করে দৃষ্টি দিয়ে। 
হেলার ওপর দিনের প্রথম দায়িত্ব, সব উনুনের ছাই বার করা । পাথুরে কয়লা জিনিসটা নতুন, সকলে এখনও অভ্যস্ত 
হয়নি, এরা সুঁদুরি কাঠের জালে রান্না করে। ছাই উড়তে থাকে, ভরতের চোখে মুখে লাগে, তবু সে সরে যায় না, খিদের 
জ্বালায় সে দাতে দাত চেপে থাকে । মনটাকে ফেরাবার জন্য সে তার অধীত বিদ্যা স্মরণ করে, টুইংকল টুইংকল লিট্ল 
স্টার... এ স্নাই ফক্স মেট এ হেন ... অস্তি গোদাবরি তীরে বিশাল শাল্মলি তরু...পৃথিবীর কর্মক্ষেত্রে যুঝিব, যুঁঝিব দিন 
রাত,/ কালের প্রস্তর পটে লিখিব অক্ষয় নিজ নাম/ অলস নিদ্রায় পড়ি করিব না এ শরীর পাত / মানুষ জন্মেছি যবে... 

নিত্যানন্দ আর তার সহকারীরা কল্পনাই করতে পারবে না, ভিখারিরও অধম হয়ে.যে লোভী কিশোরটি বসে আছে, সে 
এত শক্ত শক্ত লেখাপড়ার কথা জানে । 

একসময় নিত্যানন্দ ওপরে গেলে হেলা অন্যদের বলে, এ বিলোইটারে এবার বিদায় করি ! চক্ষু দিয়ে আমাকে যে 
গিলে খাচ্ছে গো ! 

একটা ফুটো সানকিতে কয়েকখানা বাসি রুটি আর কুমড়োর ছক্কা দেওয়া হল তাকে। গত রাতে বাবুদের অবশিষ্ট 
সেই খাদ্যই হাভাতের মতন অতি দ্রুত খেতে শুরু করল এই রাজার কুমার । তারপর উঠোনের কুয়োতলায় গিয়ে নিজেই 
কলসিতে জল তুলে পেট ভরিয়ে নিল অনেকখানি । জলে টইটুম্বুর পেটে রুটিগুলো ফুলতে থাকে । 

এ বাড়ির. যে কোনও জায়গাতেই গতিবিধির ব্যাপারে ভরতের ওপরে কোনও নিষেধ নেই । কত্তাদের কেউ তাকে 
কখনও ডেকে একটা ভালো কথাও বলে না, খারাপ কথাও বলে না। ভেতর মহলের দিকে পারতপক্ষে যায় না ভরত । 
ত্রিপুরার রাজবাড়ির অন্দরমহলে মহারানী ভানুমতীর এন্তেলায় সে একবারই মাত্র প্রবেশ করেছিল । নারীজাতি সম্পর্কে তার 
মনে একটা ভীতি বদ্ধমূল হয়ে গেছে। কোনও রমণীর চোখের দিকে সে সরাসরি তাকাতে পারে না, যখন তখন 
মনোমোহিনীর মাখা চক্ষু দুটির কথা মনে পড়লেই তার ত্রাস হয়, তার বুক কাপে । নিজের বুকে হাত বুলোতে 
রা ও মাঝে মাঝে সন্দেহ হয়, সে কি সত্যিই বেচে আছে ! জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তাকে বুক পর্যন্ত পুতে 

/দিনের পর দিন সে কিছু খায়নি, সে কোনও মানুষজন দেখেনি, তবু কে তাকে রক্ষা করল ? শুধু দু'তিনটি 
দিবা 9, তারা কি-স্বর্গ থেকে নেমে এসেছিল, না নরকের প্রাণী ? তারা তাকে ইট মারছিল, ভরতের বাধা দেবার 
কোনও উপায় ছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলে, তাঁরপর আর তার কিছুই মনে নেই। সেই অবস্থা থেকে কে শেষপর্যন্ত 
উদ্ধার করেছিল তাকে, তার নিজের তো সামর্থ্য ছিল না, কার দায় পড়েছিল. তবে কি তগবানই বাচিয়েছেন তাকে ! 
ছোটবেলা থেকে সে শুনে এসেছে, যার কেউ নেই, তার ভগবান আছে । ভগবান, ভগবান ! খুব খিদে পেলে সে ভগবানকে 
ডাকে। 

দিনের বেশির ভাগ সময়েই সে বাগানে ঘুরে বেড়ায়। সকালবেলা কয়েকখানা রুটি খাবার কিছুক্ষণ পরেই আবার 
তার পেট জ্বলতে থাকে । কিন্তু দুপুরে ভাত খাওয়ার আগে তো তাকে আর কেউ কিছু খেতে দেবে না। কিন্তু খিদের চোটে 
ভরত অবশ হয়ে যায়, চোখ ঝাপসা হয়ে আসে । বাগানের ঘাসের ওপর লুটিয়ে পড়ে । এ বাগানে ফলবান বৃক্ষ বেশি নেই, 
আছে কয়েকটা বেল গাছ, কলা গাছ, নারকেল গাছ। উঁচু উচু নারকেল গাছগুলিতে নারকেলের কীদি আছে বেশ কয়েকটা, 


৭১ 


কিন্তু ভরত সে গছে চড়তে পারে না, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে দিকে । একটা পেয়ারা গাছে কষি কষি পেয়ারা ছিল 
বটে, একদিন খিদের চোটে ভরত সেই পেয়ারাই খেয়ে ফেলে অনেকগুলো, তারপর তার পেট ছেড়ে দেয়, প্রায় মুমূর্যু 
অবস্থা হয়েছিল। তার পরেও ভরত সেই পেয়ারা খেয়েছিল, এখন আর সে গাছে একটাও নেই। 

সকালের দিকে ফুলের বাগানে ভরত মাঝে মাঝে একটি কিশোরী মেয়েকে ফুল তুলতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে 
ভরত লুকিয়ে পড়ে আড়ালে, এ পর্যন্ত সে. ওই মেয়েটির সঙ্গে একটি কথাও বলেনি। ৃ 

বাড়ির দেউড়ির একপাশে দারোয়ানের ঘর। তার নাম নটবর। প্রায় সারাদিনই নটবর শুয়ে থাকে একটা খাটিয়ায়, 
তার আসল কাজ সন্ধের পর, তখন সে একটা বন্দুক কাধে নিয়ে পায়চারি করে আর মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, জয় 
সীয়ারাম ! গভীর রাতে, সে কিছুক্ষণ অন্তর অন্তর ওই হুংকার দিয়ে তার জেগে থাকার কথা মালিকদের জানান দেয়। 
নটবরের রান্নাবান্নার কোনও বালাই নেই, সে দু'বেলাই ছাতু আর লঙ্কা খায়, আর সে ভালোবাসে কলা । ভরত ওই 
নটবরের খাওয়ার সময় বেশ কয়েকবার কাছাকাছি ঘুর ঘুর করছে, কিন্তু দারোয়ানজি একটু প্রসাদও দেয় না। তার 
চক্ষুলজ্জাও নেই, খাওয়ার সময় নজর লাগার ভয়ও নেই। 

মাঝে মাঝেই দেউড়ি খোলা থাকলে শিয়াল ঢুকে পড়ে বাগানে । ভবানীপুরে বড় শিয়ালের উৎপাত ৷ সন্ধে হতে না 
হেতই তাদের হুক্কা হুয়া শুরু হয়ে যায়, এক শিয়াল এদিকে ডাকলে সঙ্গে সঙ্গে অন্য দিক থেকে জবাব দেয় আর এক 
শিয়াল । এমনকি দিনের বেলাতে তারা দৌরাত্ম্য করে, অদ্ভূত সাহস ও বুদ্ধি এই প্রাণীটির, কিছুদিন আগে এ বাড়ির রান্নাঘর 
থেকে একটা আস্ত কাতলা মাছ চুরি করে পালিয়েছে দিনে দুপুরে । দেউড়ি পেরিয়ে, বাড়ির পেছন দিক ঘুরে কী করে 
রান্নাঘর পর্যন্ত শিয়ালটা পৌঁছল, সেটাই এক আশ্চর্যের ব্যাপার । বড়কত্তার কাছে নটবর সাজ্ঘাতিক বকুনি খেয়েছিল, তার 
চাকরি যাবার উপক্রম হয়েছিল, কিন্তু পরদিন রাতেই বন্দুকের গুলিতে একটা শিয়াল মেরে সে তার বীরত্বের প্রমাণ 
দিয়েছে। 

খুব ভোরের দিকে এ বাড়ির বাগানে ভরত দু' একবার শিয়াল দেখেছে। বাগানের পাচিলে নিশ্চয়ই কোথাও ফাকফোকর 
আছে। ভরত অবশ্য শিয়ালকে ভয় পায় না, ত্রিপুরায় অনেক দেখা আছে তার । বরং কুকুর সম্পর্কে তার ভীতি আছে। 

ইদানীং কারা যেন রাস্তায় কিছু নেড়ি কুত্তা ছেড়ে দিয়েছে। কলকাতার রাস্তায় আগে কুকর দেখা যেত না, শিয়াল 
তাড়াবার জন্য কারা এই ব্যবস্থা নিয়েছে কে জানে ! কুকুর আর শিয়াল যেন জন্ম শত্রু, কাছাকাছি এলেই প্রবল ঝগড়া- 
৮৮৮75704575 559555/507797158 
পদ্রব বন্ধ থাকে। 

ভরত এক একসময় দেউড়ি পেরিয়ে রাস্তায় পা দেয়। এ দিকটা এমনিতেই ফাকা, কছাকাছি বাড়িঘর নেই, মাঝে 
মাঝে এঁদো পুকুর ও জংলা জায়গা পড়ে আছে। কিছুটা দূরে শীখারিপাড়ায় একটি বসতি গড়ে উঠেছে। দুপুরের“দিকে 
এখানকার রাস্তায় মানুষজন প্রায় দেখাই যায় না। কাচা রাস্তা, যেখানে সেখানে পগার, নোংরা-পচা আবর্জনার গন্ধে গা 
গুলিয়ে ওঠে, হাজার হাজার মাছি ভনভন করে। কোনও কোনও পগারের ওপর নড়বড়ে সাকো, সেখান দিয়ে পালকি 
বেহারারা যখন পালকি নিয়ে যায়, মনে হয়, এই বুঝি সবসুদ্ধ ভেঙে পড়ল । ভরত ভিতু ভিতু মুখে দেউড়ি ছেড়ে কয়েক পা 
এগোয়, এদিক ওদিক তাকায়, তারপরই আবার দৌড়ে ফিরে আসে । আবার যায় দু'এক পা বেশি। ঠিক যেমন ইদুর গর্ত 
ছেড়ে খানিকটা বাইরে আসে, বাতাসে গন্ধ শৌকে; হঠাৎই অজানা আশঙ্কায় আবার এক ছুটে গর্তে ফিরে যায়, ভরতের 
ভাব-ভঙ্গি অবিকল সেইরকম । নগর কলকাতা সম্পর্কে সে কত গল্প শুনেছে, এখনও পর্যন্ত কিছুই দেখেনি, সে আবিষ্কার 
করতে চায়, কিন্তু তার সাহসে কুলোয় না। 

গুটি গুটি পা-পা করতে করতে ভরত দিন সাতেক বাদে বেশ খানিকটা দূরে চলে আসে । এখানে গোয়ালাদের একটা 
পল্লী, তার পাশ দিয়ে কালীঘাটের মন্দিরে যাবার একটা রাস্তা। এই পথে লোক চলাচল অবিরাম । তীর্থযাত্রীরা দিনের 
আলো থাকতে থাকতে মন্দিরে পুজো-আচ্চা সেরে বাড়ি ফিরে যেতে চায়, সন্ধে হয়ে গেলে গড়ের মাঠ পেরিয়ে যেতে 
মানুষের বুক কীপে। মাতাল গোরাদের সামনে পড়ে গেলে আর রক্ষে নেই। তারা টাকা পয়সা কেড়ে নেয়। নারীদের 
ইজ্জত নষ্ট করে। গোরাদের নামে কোতোয়ালিতে নালিশও চলে না । 

গোয়ালাপল্লীতে গরু-মোষের অনেকগুলি খাটাল, সকাল-বিকেল দুধ দোওয়া হয়, ভরত দাড়িয়ে দাড়িয়ে দেখে । 
কতদিন সে দুধ খায়নি ! এই গোয়ালারা সবাই মুসলমান, পুরুষদের লম্বা-চওড়া চেহারা, গিট দিয়ে লুঙ্গি পরে, নগ্ন চওড়া 
বুক যেন লোহা দিয়ে গড়া, মুখে দাড়ি আর গালপাট্টা গোঁফ, চোখে লালচে ভাব । ভরত ত্রিপুরায় অনেক মুসলমান দেখেছে, 
কয়েকজনের সঙ্গে তার ভাবও আছে, তারা বাংলায় কথা বলে, কিন্তু ভরত এদের ভাষা এক বর্ণ বুঝতে পারে না । মাঝে 
মাঝে জুড়ি গাড়ি করে স্্তান্ত মুসলমান ভদ্রলোকরাও এখানে আসেন, দুধে-আলতা মেশানো গায়ের রং, নবাব-বাদশাদের 
মত পোশাক, তারাও বাংলা বলেন না কেউ। 

একদিন এক মুসলমানকে দেখে ভয়ে ভরতের প্রাণ উড়ে গিয়েছিল । তখন বিকেল প্রায় ফুরিয়ে এসেছে, ভরত পাড়া 
বেড়িয়ে ফিরছে । দেউড়ির কাছে দীড়িয়ে আছে একজন লম্বা লোক, আলখাল্লা পরা, অনেক ছেঁড়া ছেঁড়া-কাপড় সেলাই করা 
যেন সেই আলখাল্লা, মাথায় লম্বা ধরনের কালো টুপি। তার এক হাতে একটা ঝোলা, অন্য হাতে একটা পেতলের ডিবেতে 
আগুন জ্লছে। সারা মুখ দাড়ি-গৌফে ঢাকা, শুধু জবলজুল করছে চোখ দুটি । ভরতের বুক টিপ টিপ করতে লাগল। ওই 

পোশাক-পরা লোকটিকে এড়িয়ে সে ভেতরে ঢুকবে কী করে, কাছে গেলেই যদি খপ করে ধরে ! কিন্তু যেতে তো 
হযেই লোকটি পেছন ফিরে আছে, খুব সন্ত্পণে এগোতে লাগল রত, হঠাৎ লোকটি পাশ ফিরে তাকে দেখল, হাসল, 
35491755589 


লোকটি পরিষ্কার বাংলায় বলল, ও বাছা, ভয় পাও কেন? ভয় নাই গো, ভয় নাই। আমি মুশকিল আসান। 
সত্যপীরের কথা শোনো, সব মুশকিল দূর হয়ে যাবে। 
৭২ 


তারপর সে দোলানির সুরে একটা ছড়া বলে যেতে লাগল। তার অনেকটাই বুঝতে পারল না ভরত, কিন্তু সুরের 
একটা মাদকতা আছে, সে মন্ত্মুগ্ধের মতন তাকিয়ে রইল লোকটির দিকে । ছড়া শেষ করার পর লোকটি আগুনের শিখার 
ওপর একটুক্ষণ নিজের হাত রেখে সেই তপ্ত হাত বুলিয়ে দিল ভরতের মুখে । এই রকম তিনবার করার পর সে একটা 
কাজলের ফৌটা দিল তার কপালে, বলল, আর ভয় নাই, সব বিপদ দূর হয়ে যাবে । বাড়ির ভিতর থেকে আমার জন্য 
একটি পয়সা এনে দাও তো বাপ আমার ! 

লোকটির চেহারা দেখে আতঙ্ক জন্মালেও তার হাতের স্পর্শ বেশ স্নিগ্ধ, শরীরটা যেন জুড়িয়ে গেল ভরতের ৷ আর তার 
ভয় করছে না। কিন্তু পয়সা সে কোথায় পাবে, কার কাছে চাইবে ? 

সমস্যাটা খুব সহজেই মিটে গেল, প্রায় সেই মুহূর্তেই বাড়ির সামনে এসে থামল একটা ল্যান্ডো গাড়ি, তার থেকে 
নামল মেজ কর্তা। পাক্কা সাহেবি পোশাক-পরা মণিভূসন লোকটির কাছে নিজের মাথা এগিয়ে দিয়ে বললেন, দাও হে 
মুশকিল আসান, আমায় তোমার আশীর্বাদ দাও ! অনেকদিন আসনি ! 

লোকটি মণিভূষণের মুখে মাথায় তিনবার হাত বুলিয়ে দিলে তিনি তাকে একটি দু'আনি দিলেন, সে সন্তুষ্ট মনে আরও 
স্বস্তিবচন উচ্চারণ করে চলে গেল। ৃ 

পয়সার কথাটা শোনার পর থেকে ভরতের মনে নতুন করে একটা দুঃখ চাড়া দিল। তার কোনও পয়সা নেই কিন্তু 
পয়সা খচর করার অভ্যেস তার ছিল। ত্রিপুরায় রাধারমণ ঘোষ তাকে মাসে দশ টাকা করে জলপানি দিতেন । সাত টাকা 
কয়েকটা পয়সা তার বিছানার বালিশের নীচে রয়ে গিয়েছিল, কে নিল কে জানে ! এখানে কেউ তাকে পয়সা দেয় না। 
পয়সা থাকালে সে খিদের সময় কিছু কিনে খেতে পারত । গোয়ালাদের পল্লীর কাছে সে একটা মুদিখানা দেখেছে, সেখানে 
দু'পয়সায় এক ধামা মুড়ি পাওয়া যায় । আর কী সুন্দর সাদা সাদা বাতাসা বিক্রি করে। ্ 

শশিভূষণ অনেকদিন ভরতের সঙ্গে একটা কথাও বলেননি, যেদিন তিনি ডাকলেন, সেদিন ভরত সাড়া দিতে পারল 
না। 

সকালবেলা বেরিয়ে গোয়ালাপন্লী ছাড়িয়ে আরও. খানিকটা এগিয়ে গিয়েছিল ভরত কালীঘাট মন্দিরের দিকে । এত 
লোক যেখানে যায়, সেই মন্দিরটা দেখার খুব ইচ্ছে তার। কিন্তু রাস্তা হারিয়ে ফেলার ভয়ে বেশি দূর যেতে পারে না। 
সেদিন সে একটা জিনিস আবিষ্কার করেছে, কলকাতার রাস্তায় পয়সা ছড়ানো থাকে । এদিকে কোথাও একটা শ্মশান আছে, 
প্রায়ই ‘বল হরি হরি বোল’ হাক তুলে এক একদল লোক মড়া নিয়ে যায় সেদিকে । সাধারণ বাড়ির মড়া আর অবস্থাপন্ন 
বাড়ির মড়ার তফাত বোঝা যায় শ্শানযাত্রীদের আচরণ দেখে। সাধারণ মানুষ যায় দড়ির চারপাইয়ে শুয়ে, বাহকেরা 
ছোটে হনহনিয়ে, যত তাড়াতাড়ি সম্ভব পুড়িয়ে ফেলার জন্য ব্যস্ত । আর বেশ পালিশ করা কাঠের খাট, পুরু বিছানা, ফুলের 
স্তূপ দিয়ে সাজানো মড়া দেখলে বোঝা যায় হোমরাচোমরা কেউ, শব-বাহকরা হাঁটে ধীর গতিতে, সামনে দু'একজন খোল- 
ফাত্তাল বাজিয়ে কীর্তন গায়। সবচেয়ে বড় কথা, সেই মড়ার সামনে সামনে বাড়ির কেউ খই আর তামার পয়সা ছড়াতে 
ছড়াতে যায়। ভরত নিজে ঠং ঠং করে পয়সা পড়তে দেখেছে। অবশ্য সেরকম জীকজমকের শবযাত্রা দেখলেই যেন মাটি 
ফুঁড়ে উঠে আসে গোটা কয়েক ধুলোমাখা,.নেংটি পরা, কাঙালি ছেলে, তারা ছুটে ছুটে সেই পয়সা কুড়িয়ে নেয়। তা দেখে 
কী কষ্ট ভরতের ! খিদেয় তার পেট মোচড়ায়, একটা-দুটো পয়সা পেলে সে পেট ভর মুড়ি-বাতাসা কিনে খেতে পারত। 
প্রবল ইচ্ছে' হয় ভরতের, কাঙালিগুলো তারই বয়েসী, সেও চেষ্টা করলে ওদের সঙ্গে ঠেলাঠেলি করে কুড়োতে পারে পয়সা, 
তবু সে যেতে পারে না, বিমর্ষ মুখে দাড়িয়ে দাড়িয়ে দেখে । রাজবাড়িতে সে মানুষ, রাজকুমারের সম্মান সে কখনও পায়নি 
বটে, তবু তো রাজরক্ত আছে তার শরীরে । সে মুখ ফুটে কারুর কাছে কিছু চাইতে পারে না। নটবর দারোয়ান তাকে 
দেখিয়ে দেখিয়ে একসঙ্গে চার-পাচটা কলা খায়, ভরতের কত ইচ্ছে করে একটা কলা খেতে, কিন্তু কোনওদিন চাইবে না 
সে। রান্নাঘরের দাওয়ায় সে বসে থাকে, বসেই থাকে, কিছু চায় না তো কখনও । সে কী করে কাঙালিদের সঙ্গে মিশে 
পয়সা কুড়োবে ? তবু কাঙালিদের তার হিংসে হয়, চোখের সামনে মাটিতে পয়সা পড়তে দেখেছে, তবু সে নিতে পারছে 
না, এই জন্য আরও মন-মরা হয়ে সে বাড়ি ফিরে আসে। 

দেউড়ি দিয়ে ঢুকে দেখল, বাগানে বেশ কিছু মানুষের ভিড় । ওখানে আবার কী ব্যাপার ? ভরত এগিয়ে গিয়ে দেখতে 
পেল, ফুলবাগানের ধারে শশিভূষণ তেপায়া স্ট্যান্ডের ওপর ক্যামেরা বসিয়েছেন, পাশে তার তিন চারজন বন্ধু, বাড়ির কিছু 
লোকও উঁকিঝুঁকি মারছে কাছ থেকে, নটবর দারোয়ান বেশ সেজেগুজে, মাথায় পাগড়ি পরে, কাধে বন্দুক নিয়ে ওদিক 
ওদিক তাকাচ্ছে, যেন তারও ছবি উঠে যাবে । কালো কাপড়ে ক্যামেরা ও নিজের মাথা ঢাকা দিয়ে শশিভূষণ বলতে 
লাগলেন, একটু ডাইনে সরো, অতটা নয়, থুতনি উঁচু করো, চোখ খোল, চোখ খোল, ভালো করে চোখ তুলে চাও... । 
কাকে শশিভৃষণ এই সব বলছেন তা প্রথমে বুঝতে পারেনি ভরত, আরও কাছে এসে দেখল, এই বাগানে প্রায়ই সকালে 
০৮155877855 পাশে, ঠিক পুতুলের মতন 

র্‌ হাত উচু করা। 

ছবি তোলা সহজ কর্ম নয়, সেই ভঙ্গিটি পছন্দ হল না শশিভৃষণের, মেয়েটিকে জায়গা বদলাতে হল, ক্যামেরাও সব 
সরঞ্জাম সমেত সরে এল, আবার নানারকম নির্দেশ । তবু শাটার টিপলেন না শশিভৃষণ, কালো কাপড় সরিয়ে আকাশের 
দিকে তাকিয়ে বললেন যাঃ, মেঘ এসে গেল, এই আলোতে হবে না। 

একজন বন্ধু বলল, পাতলা মেঘ। এখুনি সরে গিয়ে রোদ উঠবে । 

শশিভৃষণ বললেন, তা হলে একটু অপেক্ষা করা যাক 

ভূমিসূতাকে বললেন, ওইখানে দাড়িয়ে থাকো । নড়বে না। 

বন্ধুটি বলল, এ মেয়েটি দেবদাসী ছিল, নাচতে জানে নিশ্চয়ই । নাচের পোজে ছবি তুললে কিন্তু প্রাইজ পাবার মতন 
ফটোগ্রাফি হতো! 

শশিভূষণ বললেন, ও দেবদাসী ছিল না। ওকে দেবদাসী করার জন্য জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। 
প্রথম আলো (১ম)_-১০ ৭৩ 


শশিভৃষণকে অবাক করে দিয়ে ভূমিসূতা বলল, আমি নাচতে জানি । দেখাব ? 

শশিভূষণ তৎক্ষণাৎ ধমক দিয়ে বললেন, না, না, না ! একটুও নড়বে না। আযাংগল নষ্ট হয়ে যাবে । 

বন্ধুটির দিকে ফিরে বললেন, ছিঃ ! কী যে অদ্ভূত কথা বল তুমি ! ৃ 

এইবার তিনি ভরতকে দেখতে পেলেন ভিড়ের এক ফাঁকে । কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তার মুখের দিকে । যেন 
ভরতের কথা তিনি ভুলেই গিয়েছিলেন। তিনি বললেন, ভরত, তুই ভালো হয়ে: গেছিস ? এদিকে আয় তো; কাছে আয়। 

সঙ্গে সঙ্গে দারুণ অভিমানে ভরে গেল ভরতের বুক । এ বাড়িতে এই একটি মাত্র মানুষ ছাড়া আর কারুকেই সে চেনে 
না। কেউ কথা বলে না তার সঙ্গে। এমনও দিন যায়, সারা দিনে ভরতের একবার মুখ খোলার কারণ ঘটে না। সারা 
দুনিয়াতেই শশিভূষণ মাস্টার ছাড়া তার আপনজন আর কেউ নেই। তিনিও ভরতকে তাচ্ছিল্য করেছেন, ভরতের অসুখ 
সেরে গেছে কি না সে খবরও রাখেন না। ভরতের যে এত খিদে পায়, তাও জানেন না তিনি। 

অভিমানের বাম্পে গলা রুদ্ধ হয়ে গেছে ভরতের, সে কোনও উত্তর দিল না । বন্য প্রাণীর মতন মাথা নিচু করে ভিড়ের 
মধ্যে টুসো মেরে ছুটে বেরিয়ে গেল, আর দেখা গেল না তাকে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তার ধারে একটা এঁদো 
পুকুরের পাড়ে বসেই কাদতে লাগল মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, সমস্ত বিশ্ব এখন তার কাছে অর্থহীন। সেই কান্নার মধ্যেই সে 
বলতে লাগল, মা, মা আমি মরে গেলাম না কেন ? মা, মা আমাকে নিয়ে যাও ...। 

এক সময় কাদতে কাদতে সেখানেই ঘুমিয়ে পড়ল সে। ঘাসের ওপর লম্বমান এক কিশোর শরীর, এখানে কোনও 
মানুষজন নেই, শুধু গাছপালাগুলি ব্যগ্ন হয়ে তাকে দেখছে। ঘুমের মধ্যেও ভরতের ঠোটে আঁকা অভিমান । 

এক একদিন সকালে বাসি রুটি-কুমড়োর ছক্কাও থাকে না, সেই সব সকালে ভরত একবারে ধুকতে থাকে । যেন 
খিদের চোটে সে মরেই যাবে। জঙ্গলের মধ্যে যখন সে মাটির মধ্যে পৌতা ছিল দিনে পর দিন, তখনও সে এত খিদের 
কষ্ট পায়নি। হেলা"র জুর হয়েছে ক'দিন ধরে । ভরতকে সামান্য দয়া করারও কেউ নেই। এক সকালে অন্য একজন রাঁধুনি 
ভরতকে অনেকক্ষণ বসে থাকতে দেখে এ মুঠো মুড়ি এনে বলল, এই ছোড়া, আজ রুটি নেই, এই দুগ্গা মুড়ি খা, এখন যা 
এখান থেকে ! 

ওই সামান্য মুড়িতে খিদে আরও বাড়ে । জ্বলন্ত উদর দু'ঘটি জল খেয়েও নেবে না । ভরতের নিজেরই হাত পা কামড়ে 
খেতে ইচ্ছে করে। বাগানে গিয়ে সে ঘুরে ঘুরে বেড়ায় আর শরীরের জ্বালা ভোলার জন্য মুখস্থ কবিতার লাইন উচ্চারণ 
করার চেষ্টা করে। কিন্তু মনে পড়ে না। মন এখন পেটের মধ্যে । কবিতার বদলে ভরত বিড় বিড় করে, হে ভগবান, হে 
ভগবান, আমায় কিছু খেতে দাও, আমায় দুটি খাবার জুগিয়ে দাও... 

একটা তেতুল গাছের ডাল ভেঙে নিয়ে (স পাতা চিবোতে শুরু করল। গরু-ছাগলে ঘাস-পাতা খেয়ে বেচে থাকে, 
মানুষ পারে না ? তেঁতুল পাতাতে একটু টক টক স্বাদ, মন্দ লাগে না। বেশি খেলে পেট ব্যথা হবে না তো ? হয় হোক, তবু 
ভরত খেয়ে যায়। 

এক সময় সে হঠাৎ একটা আর্তনাদ শুনল । একটি মেয়েলি কণ্ঠ বলে উঠল, উ মাগো, বাবাগো ! বেশ খানিকটা 
দূরে । ভরত কারমকে দেখতে পেল না। আবার ওই রকম শুনে সে খানিকটা এগিয়ে গেল ৷ ভূমিসূতা নামে সেই মেয়েটি 
এক জায়গায় পাচিল ঘেষে কাঠ হয়ে দীড়িয়ে আছে, মুখ-চোখ আতঙ্কে বিবর্ণ। ভরত ঠোট উল্টে ভাবল, নেকি ! সেদিন 
ছবি তোলার জন্য আদেখলেপনা করছিল । বলছিল, নেচে দেখাব ! আজও নাচুক না ! 

ভূমিসূতা চিৎকার করেই চলেছে। সে রোজ যেখানে ফুল তোলে তার থেকে আজ চলে এসেছে অনেকটা দূরে । 
বাগানের পাচিল এখানে শেষ হয়েছে কোনাকুনি ভাবে । মেয়েটির সামনেই কিছু একটা রয়েছে, তাই সে পালাতে পারছে 
না। ভরত ভাবল, সাপ ! এ বাগানে সে একদিন একটা সাপ দেখেছে বটে । সাপ হলেই বা ভরত কী করবে ? খিদের 
চোটে তার মাথা ঝিমঝিম করছে, এখন কি সে সাপ মারতে যাবে নাকি ? 

ভরতকে এবার দেখতে পেয়েছে ভূমিসূতা । সে আকুল হয়ে তাকে ডাকছে। ডাকুক। ও মেয়েটা তার কে? ও কি 
একদিনও নিজের থেকে কথা বলেছে তার সঙ্গে ? মেয়েটা ভেতর মহলে থাকে, ভালো ভালো খাবার খায় । 

ঝোপের মধ্যে একটা আওয়াজ হল । কোনও বড় সড় প্রাণী ! বাঘ নাকি ? মেয়েটা অত ভয় পেয়েছে, বাঘের চোখে 
চোখ পড়লে নাকি চলৎশক্তি চলে যায় । ত্রিপুরায় কমলদিঘির ধারে দু'একবার বাঘ এসেছিল। হঠাৎ কেমন যেন ভাবাস্তর 
হল ভরতের, তার ভয়-ডর চলে গেল। যদি বাঘ হয়, তবে তাকেই খাক, তার জীবনের তো কোনও মূল্য নেই। রোজ 
রোজ খিদের জ্বালা আর সহ্য হয় না। মাটি থেকে একটা ভাঙা আধলা ইট তুলে নিয়ে সে সটান হেঁটে গেল মেয়েটির 
টুর জাগা দিকে হয়ে নিত ছি হু রাত হর বছরে রাহে 

মারল। 

বাঘ নয়, লতা-পাতার আড়ালে রয়েছে একটা শিয়াল। শিয়াল দিনের বেলা ডাকে না। কোনও মতলবে শিয়ালটা 
এখানে লুকিয়েছিল, মানুষ দেখে সে নিজেই ভয় পেয়েছে, সামনে দিয়ে পালাতে পারছে না । 

আশ শ্যাওড়ার ঝোপটা খানিকটা টেনে ফাক করে ভরত বলল, যাঃ যাঃ ! 

শিয়ালটা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে এসে ল্যাজ গুটিয়ে চো চো দৌড় লাগাল। 

ইটটা ফেলে দিয়ে হাতের ধুলো ঝেড়ে আবার উল্টো দিকে হাটতে লাগল ভরত । ভূমিসূতার সঙ্গে সে একটিও কথা 
বলল না, তার দিকে একবার ফিরেও তাকাল না। / 


৭৪ 


0১৫ ॥ 


মহারাজ বীরচন্ত্র মাণিক্য তার পাটরানীর মৃত্যুশোকে তীর্থ করতে গেলেন বৃন্দাবনে। রাজাদের শোকের বহর বোঝা 
যায় শ্রাদ্ধের আড়ম্বর দেখে । মহারানী ভানুমতী সৌভাগ্যবতী, তীর শ্রাদ্ধের অনুষ্ঠান হল দু'জায়গায়, রাজধানী আগরতলায় 
এবং বৃন্দাবনের পুণ্যস্থানে । রাজকোষ থেকে খরচ হল এক লক্ষ টাকা । আর কোনও রানীর পারলৌকিক কাজের জন্য এই 
বিপুল অর্থ ব্যয় কল্পনাই করা যায় না। ত্রিপুরার অনুষ্ঠানে বীর্চন্ত্র সারাদিন অভুক্ত থেকে যজ্ঞ করেছেন, তার চক্ষু দুটি 
অশ্রুসজল। ব্রাহ্মণদের বস্তু, স্বর্ণখণ্ড ও একশো গোবৎস দান করেছেন, সাই ধন্য ধন্য করেছে রাজার নামে। বৃন্দাবনে এসে 
মহারাজ দেড় হাজার ব্রাহ্ণকে ভোজ দিয়েছেন, এতবড় শ্রাদ্ধবাসর এখানকার মানুষ বহুদিন দেখেনি । অনেকে বলাবলি 
0707584545৯ নিস 

তবে বৃন্দাবন ঠিক শোক প্রকাশের উপযুক্ত স্থান নয়। নামমাহাত্ম্যেই অনেক কথা মনে পড়ে। আকাশে কাজল বর্ণ 
মেঘ দেখে মনে পড়ে এক বংশীধারী চিরকিশোরের কথা, যমুনার তরঙ্গে ভেসে ওঠে চিরকালেই প্রেমিকা রাধার মুখচ্ছবি। 
সেই রাখালের দল ও গোয়ালিনীরা আর নেই বটে, কিন্তু বাতাসে কান পাতলে যেন শোনা যায় তাদের গান ও কলহাস্য। 
বৃন্দাবনের পথের ধুলোতেও ছড়িয়ে আছে রাধা-কৃষ্ণের স্মৃতি ।-বীরচন্দ্রের কবি মন উতলা হয়ে ওঠে। 

মহারাজ আরও কয়েকটি তীর্থদর্শনে যাবেন ভেবেছিলেন, কিন্তু তড়িঘড়ি ফিরে এলেন ত্রিপুরায় । রাধারমণ ঘোষ, 
ধনঞ্জয় , নরধ্বজ সিংহ প্রমুখ কয়েকজন ঘনিষ্ঠ পারিষদকে ডেকে ব্যক্ত করলেন তার হৃদয়ের বাসনা, তিনি কুমারী 
Eade SED Satay FT ML ES be NIC 
টোপর মাথায় দিতে চান নেহাত বাধ্য হয়ে । এক মহান দায়িত্ব পালনের জন্য । মৃত্যুর আগে মহারানী ভানুমতী তার এই 
ইচ্ছে জানিয়ে গেছেন। মহারানীর শেষ ইচ্ছে পালন করা তীর অবশ্য কর্তব্য । 

এ প্রস্তাব শুনে কেউই বিস্মিত হলেন না। রাধারমণ বললেন, তা হলে কন্যাটিকে তার পিত্রালয়ে পাঠিয়ে দেওয়া 
হোক । আগামী বৎসর শুভদিনক্ষণ দেখে ... 

তাকে বাধা দিয়ে নরধ্বজ বললেন, আগামী বৎসর ? এত দেরি করতে হবে কেন? 

বীরচন্ত্র হাসতে লাগলেন। | 

নরধ্বজ বললেন, শুভস্য শীঘ্বম। এই মাসেই শুভদিন আছে। 

ধনঞ্জয় ঠাকুর চুপ করে রইলেন। তিনি জানেন, এই বিবাহের প্রধান উদ্যোক্তা নরধ্বজ। মহারাজ বীরচন্দ্র ইচ্ছে 
করলেই মনোমোহিনীকে কাছুয়া হিসেবে অন্তঃপুরে রাখতে পারতেন, কিন্তু তিনি ওই মেয়েটিকে বিবাহের স্বীকৃতি দিচ্ছেন 
নরধ্বজের চাপে । নরধ্বজের মৃতা ভগিনীর কন্যা এই মনোমোহিনী। 

বীরচন্ত্র বললেন, তোমরা বাঙালিবাবুদের রীতি নীতি জান না। ওদের পরিবারে কেউ মারা গেলে এক বছর কালাশৌচ 
চলে । কী ঘোষমশাই, তাই না ? বিয়ের কনে আসে বাপের বাড়ি থেকে, তাই ও মনোকে এখন বাপের বাড়ি পাঠিয়ে দিতে 
বলছে।, 

নরধ্বজ অপ্রসন্নভাবে বললেন, বাঙালিবাবুদের রীতি এ রাজ্যে চলবে কেন ? বউ মরে গেলে কি কেউ আর সন্দেশ 
খায় না? সন্দেশ খাবার ইচ্ছে হল আজ, আর খাবে এক বছর পরে ? এসব আমরা বুঝি না। " 

এই বিচিত্র উপমা শুনে রাধারমণ চুপ করে গেলেন। 

ধনঞ্জয় ঠাকুর বললেন, ক্ষত্রিয়দের স্ত্রী বাপের বাড়ি থেকে সেজেগুজে দোলায় চেপে আসে না। ক্ষত্রিয়রা কন্যা লুণ্ঠন 
করে আনে। 

নরধ্বজ বললেন, আমাদের মতে পঁচিশ তারিখটাই একটা শুভদিন। সেদিনই তা হলে ব্যবস্থা করা যাক । আমার ইচ্ছে 
একটা ইংলিশ ব্যান্ড পাটি আনা হোক চিটাগাং থেকে । ঘোষমশাই, তাতে কত খরচ পড়বে ? 

রাধারমণ গলা খাঁকারি দিয়ে বললেন, মহারাজ সম্প্রতি বৃন্দাবন ঘুরে এলেন, দুটি শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে, 
রাজকোষে বিশেষ অর্থ নেই। বালিশিরার পাহাড় ইংরেজ কোম্পানিকে ইজারা দিয়ে যে লক্ষ মুদ্রা পাওয়া গিয়েছিল, তারও 
কিছু আর অবশিষ্ট নেই। সেই জন্যই আমি বলছিলাম, উৎসবটা যদি আর কিছুদিন পরে করা যায়__ 

বীরচন্দ্র বললেন, না, না, ওসব ইংলিশ ব্যান্ড-ফ্যান্ড মোটেই চাই না। ধুমধাম করে বড় গোছের উৎসবেরই প্রয়োজন 
নেই। নমো নমো করে বিয়ে সারতে হবে । পুরম্তরা শ্রাদ্ধের সময় অনেক কিছু পেয়েছে, সব এখনও হজম হয়নি, এবারে 
তাদের হাতে দু'পাঁচ টাকা গুজে দেবে। ভানুমতীর অলংকারের অর্ধেক রেখে দেওয়া হবে সমরের বউয়ের জন্য, বাকি 
অর্ধেক মনো পাবে। নতুন গয়নাগাঁটিও গড়াতে হবে না ! নরধ্বজ, পঁচিশ. তারিখ কেন, আরও আগে দিন নেই ? এই 
সপ্তাহের মধ্যেই দেখো না ! 

ধনঞ্জয় বললেন, তা ঠিক। সন্দেশ খাবার জন্য পঁচিশ তারিখ পর্যন্তই বা অপেক্ষা করতে হরে কেন? 

আগামী মঙ্গলবার, অর্থাৎ আর পাচ দিন পরেই বিবাহের লগ্ন নির্ধারিত হয়ে গেল প্রস্তুতি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে । 
অন্দরমহলে চলল নানা রকম কানাকানি। অন্য রানীরা ঠোট বেঁকিয়ে কুৎসা ছড়াতে লাগল মনোমোহিনীর নামে, এ মেয়ে 
যখন তখন প্রাসাদের বাইরে যায়, অন্য পুরুষদের সঙ্গে কথা বলে, এমন মেয়ে রাজন্রাণী হবার যোগ্যই নয়। 
রাজকুমারীরাও এই দস্যি স্বভাবের কিশোরীকে তেমন পছন্দ করে না, ভানুমতীর মৃত্যুর পর তারা মনোমোহিনীকে নানা 


৭৫ 


ছুতোয় নিপীড়ন শুরু করেছিল, একজন তো ঝগড়া বাধিয়ে কাঁচি দিয়ে কেটে দিয়েছিল মনোমোহিনীর অনেকখানি চুল 
এখন তারা সন্ত্ত হয়ে উঠল, সবো পারার রদ তাদেরও প্রিলি তকে রায়ের শর সকত হয়া 
এই অল্প বয়েসী রানী মহারাজের প্রিয়তমা হয়ে তো থাকবেই। 

রে A Sn AL St ge Bes 


অনঙ্গমোহিনী 
নিজের চেষ্টায় লেখাপড়া শিখেছে, সেও কবিতা রচনা করে। ত্রিপুরার রাজকবি মদন মিত্তিরের মতে, 
অতি উচ্চাঙ্গের, ১3১৬ ee SEEN ERI ET 
মুদ্রিত হলে কেরানি, ভবঘুরে, সাধারণ পীচপেঁচি ধরনের লোকও পড়ে ফেলবে, এ যে অকল্পনীয় ব্যাপার । বে-আকু হতে 
আর বাকি থাকল কি ! অনঙ্গমোহিনীর কবিতা এখানকার অতি ঘনিষ্ঠ দু'চারজনই শুধু পড়ে, তার বাবা একজন উৎসাহী 
সমঝদার । 
অনঙ্গমোহিনী স্বামীর সঙ্গে অন্য বাড়িতে থাকলেও রাজপ্রাসাদে প্রায়ই আসে, এখানে তার নিজস্ব কক্ষটি অন্য কেউ 
দখল করতে পারেনি । অন্দরমহলের মহিলাদের কলহে অনঙ্গমোহিনী হস্তক্ষেপ করে, দৃঢ়ভাবে মতামত দেয়, তার কথা 
কেউ সহজে অগ্রাহ্য করতে পারে না । সকলেই জানে, মহারাজ তার এই প্রিয় কন্যাটির কথার গুরুত্ব দেন। 
ULE EELS EUS ETRE হি হারতে 
অনঙ্গমোহিনীর বনিবনা ছিল না । ভানুমতীরই মনোনীতা একুট পুঁচকে মেয়ে তার মাতৃস্থানীয় হবে, এটা অনঙ্গমোহিনী মেনে 
মিড গাতে বি এরি দা লাট টি এন যাকে বি রিবা হি রেজা 
তা হলে যুবরাজ রাধাকিশোরের সঙ্গেই তো তার বিয়ে দেওয়া যেতে পারে । রাধাকিশোরের এক 
রাজা হবার পর তার রানীর সংখ্যা তো বাড়বেই। 
ভাইকে নিজের কক্ষে ডেকে পাঠাল। 
যুবরাজ রাধাকিশোরের শরীর তার পিতার মতন বৃহদাকার নয়, তার মেজাজেও সে রকম দার্ট্য নেই। মাঝারি ধরনের 
গড়ন, এই বয়েসেই তার মস্তিষ্ক ধীর স্থির । বিনীত স্বভাব ও নম্র বাক্যের জন্য সকলেই তাকে পছন্দ করে । গত দেড় মাস 
ফুহারাজার অনপহিতিতে মদের সঙ্গ নিয়ে সে যে অতি বিচন্ণতার সঙ্গে রাজ্য চালিয়েছে, সে কথা মহারাজ নিজেও 
করেছেন। 
একটি বেতের তৈরি বেশ চওড়া চেয়ারে বসে আছে অনঙ্গমোহিনী, জরির' কাজ করা শাড়ি পরা, তার মুখখানি গোল 
ধরনের, কিন্তু দু'চোখে বুদ্ধির দীপ্তি। একটা রুপোর পাত্র থেকে সে শুকনো খেজুর তুলে তুলে খাচ্ছে। ধুতি ও বেনিয়ান পরা 
রাধাকিশোর সে ঘরে প্রবেশ করতেই অনঙ্গমোহিনী বলল, আয় ভাই, বোস ! তারপর সে নিজেই উঠে গিয়ে দ্বার বন্ধ করে দিল। 
রাধাকিশোর বলল, সি এত জরুরি তলব ? আমি দরবারে যাচ্ছিলাম । 
অনঙ্গমোহিনী বলল, পরে যাবি। তুই খেজুর খেতে ভালবাসিস। এই দেখ কত বড় বড় আরবি খেজুর । মির্জা মহম্মদ 
এনে দিয়েছে ঢাকা থেকে । 
খাতা 55787574778 কিন্তু তার স্বাদ নেবার পর 
রাধাকিশোরকে তেমন পুলকিত দেখাল না 
অনঙ্গমোহিনী বলল, নো সারতে, 
রাধারিশোর বলল, নাঃ, আর থাক ! ছোটবেলায় এই খেজুর সত্যিই আমার খুব প্রিয় ছিল, তোমার সঙ্গে কাড়াকাড়ি 
করে খেতাম । কিন্তু এখন আর তেমন ভাল লাগছে না। ছোটবেলার অনেক কিছুই পরে বদলে যায় 
বলল, এখন তুই কী খেতে ভালবাসিস রে? 
-__ সে সব কথা পরে হবে । এখন তোমার কাজের কথাটা বল তো দিদি। আমার তাড়া আছে। 
__ শোন রাধু, তোকে আর একটা বিয়ে করতে হবে। 
-- তা তুমি আদেশ করলে আর একটা বিয়ে করব, এ আর বড় কথা কী ! তোমার শ্বশুরবাড়ি কোনও সোমথ ননদ 
আছে বুঝি ? অলঙ্কারাদি যদি ভালোমতন দেয়, ছাদনাতলায় গিয়ে বসে পড়ব ! 
-_ আমার কোনও ননদের কথা নয়। ওই যে মণিপুরি মেয়েটা, মনোমোহিনী, বেশ ডাগর চেহারা, তুই ওকে বিয়ে 
করছিস না কেন? 
যেন চোখের সামনে একটা সাপ দেখেছে, এইভাবে শিউরে উঠল রাধাকিশোর । বিস্ফারিত করে চেয়ে রইল 
কয়েক মুহুর্ত । তারপর বলল, তুমি কী বলছ দিদি? ওর সঙ্গে কার বিয়ে ঠিক হয়েছে ? 
বলল, শুনব না কেন ? আমি বাবাকে বুঝিয়ে বলব, ওই মেয়েটির সঙ্গে তোর বিয়ে হলেই ভালো হবে। 
রাধাকিশোর আতঙ্কিত মুখে দরজা-জানলাগুলির দিকে একবার চেয়ে দেখল কেউ শুনছে কি না। তারপর কাছে এসে 
ফিসফিস করে বলল, তুমি কি আমার সর্বনাশ করতে চাও দিদি ? তোমার মুখে ও কথা শোনা মাত্র বাবা ভাববেন, ও 
মেয়েটার ওপর আমার বুঝি লোভ আছে। ভরতের কি হয়েছে তুমি জান না? বড় রানীর মৃত্যুর আগে থেকেই ও মেয়েটির 
জি ডান রিল হা তুমি এরকম কথা আর ভুলেও 
ণ করোনা! 


৭৬ 


অনঙ্গমোহিনী খানিকটা অপ্রস্তুত হয়ে গেল । এই সব বিষয় সে কিছুই জানত না । সে জিজ্ঞেস করল, ভরত কে? 

রাধাকিশোর বলল, সে ছিল একটা কাছুয়ার ছেলে । যতদূর জানি, সে অতি নিরীহ, পড়াশুনো নিয়ে থাকত। ওই 
মেয়েটা তার সঙ্গে আশনাই করতে গিয়েছিল। একটু জানাজানি হতেই সে ছোড়াটাকে খতম করে দেওয়া হয়েছে। ও মেয়ে 
বিষকন্যা, যাকে ছোবে... আমার সঙ্গেও ভাব জমাতে এসেছিল, আমি চেঁচিয়ে মেচিয়ে, লোকজনদের শুনিয়ে তাকে 
ধমকেছি ! বাপরে বাপ, এমন কথা আর বলো না দিদি ! 

অনঙ্গমোহিনী বিরক্তিমাখা মুখ নিয়ে একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ভাতা রাধু, 
ওটা বোর ছয়ে নত, তা হলে কী বিপদ হবে? ও সমরেন্দ্রর মাসি হয়। ওরা দু'জনে মিলে আমাদের 
বিরুদ্ধে ষড়যন্ত্র করবে । বাবার মনটা ঘোরাবার চেষ্টা করবে ! 

এবার রাধাকিশোরের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল । আর একটা খেজুর মুখে দিয়ে বলল, ষড়যন্ত্রকে কি ভয় পেলে চলে? 
সর্বক্ষণই তো কিছু না কিছু চলছে। নিজের বুদ্ধির ওপর ভরসা রাখতে হয়। তুমি এসব নিয়ে আর উচ্চবাচ্য করো না। বরং 
তত যা তি তায বা যা কা লেক বে 

অনঙ্গমোহিনী উঠে দাড়িয়ে বলল, ভবিষ্যতে সব সময় আমি তোর সঙ্গে থাকব, রাধু । আমাকে জানাবি সব কথা ! 

এই বিবাহের আর একটি বাধা এল সম্পূর্ণ এক অন্য দিক থেকে। 

বড় উৎসব না হলেও কয়েক সহস্র মুদ্রা তো ব্যয় হবেই, মহারাজার সচিব রাধারমণ ঘোষের সেটাই প্রধান চিন্তা । 
রাজা-রাজড়ার বিয়ে চুপি চুপি সারা যায় না, রাজধানীর প্রধান ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে, হাতি-ঘোড়ার মিছিল বের 
হবে, মহারাজার নতুন সাজ-সজ্জা বানাতে হবে, পুরনো পোশাকে বিয়ে হয় না। রাজকোষের অবস্থা ভালো নয়, প্রজাদের 
কাছ থেকে বকেয়া কর আদায়ের জন্য ঘোষমশাই জোর চেষ্টা চালাচ্ছেন। এ জন্য তীকে ছুটতে হচ্ছে রাজধানী ছেড়ে 
বাইরের বিভিন্ন অঞ্চলে । 

একদিন দুপুর বেলা ঘোষমশাই স্ানাহারের জন্য ফিরলেন নিজের বাড়িতে । সারা সকাল বিভিন্ন কর্মচারীদের সঙ্গে 
আলাপ আলোচনা চালাতে হয়েছে, সেইজন্য তিনি কিঞ্চিৎ ক্লান্ত । তার পরিবার এখানে নেই, তিনি একা থাকেন। সিঁড়ি 
দিয়ে উঠে এসে পোশাক ছাড়বার জন্য নিজের ঘরের দিকে যেতে যেতে তিনি বৈঠকখানায় কিসের যেন একটা শব্দ 
পেলেন । উকি দিয়ে দেখলেন, তক্তপোশের ওপর বসে আছে এক আগন্তুক, ধুতির ওপর কাপালিকদের মতন টকটকে লাল 
রঙের একটা লম্বা আলখাল্লা পরা, মুখে জলন্ত চুরুট, একখানি বইয়ের পাতা ওল্টাচ্ছে মনোযোগ দিয়ে । 

ঘোষমশাই দরজার কাছে এসে দীড়াতেই আগস্তুকটি মুখ ফিরিয়ে কাষ্ট হাসি দিয়ে বললেন, দ্বিপ্রহরের প্রণাম, কেমন 
আছ হে ঘোষজা, অনেকক্ষণ বসে আছি তোমার জন্য ! 

রাধারমণ ঘোষের মুখমণ্ডলে তার অন্তরের অনুভূতির প্রকাশ সহজে ঘটে না। ভাব গোপন করার জন্য তিনি প্রসিদ্ধ । 
কিন্তু এই ব্যক্তিটিকে দেখে তিনি যেন সর্বাঙ্গে চমকিত হলেন। অস্ফুট স্বরে বললেন, কৈলাস ? 

আগন্তুক বললেন, কেন, চিনতে পারছ না নাকি ? আমার এই চাদবদনখানির তেমন তো বিশেষ পরিবর্তন হয়নি। 
মাঝে কিছুদিন দাড়ি রেখেছিলাম, পোষালো না, গর্মির সময় বড় কুটকুট করে ! এসো, এসো, বসো, খুব অবাক হয়েছ মনে 
হচ্ছে? এখন অবধি সাদর সম্তাষণও করলে না ? 

তক্তপোশের অন্য কোণে বসে রাধারমণ শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, কৈলাস ? হঠাৎ ত্রিপুরায় এলে কী 
মনে করে? | 

কৈলাস বললেন, বাঃ, পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারি না? তুমি কেমন আছ, দেখতে এলাম ! তা বেশ 
ভালোই তো গুছিয়ে বসেছ মনে হচ্ছে। বোধ করি এ রাজ্যের প্রধান মন্ত্রী হবার পথে তোমার আর কোনও প্রতিবন্ধক নেই ! 

রাধারমণ মুখ নিচু করে দ্রুত চিন্তা করতে লাগলেন । কৈলাসচন্দ্র সম্পর্কে তীর এটা অপরাধবোধ আছে। ত্রিপুরায় 
আসারও আগে কৈলাসচন্দ্রের সঙ্গে তার পরিচয়, এখানে এসে কৈলাসচন্দ্রই ছিলেন তীর প্রথম বন্ধু । কৈলাস বুদ্ধিমান, 
লেখাপড়া জানা মানুষ, ইতিহাস-সচেতন, তার সঙ্গে কথা কয়ে সুখ ছিল। 

কৈলাসের বাড়ি ত্রিপুরায়, পড়াশুনো করতে গিয়েছিলেন কলকাতায় ৷ তীর বাবা গোলোকচন্দ্র সিংহ ছিলেন এখানকার 
CE nT 


লন অধ লিন আন মা পর আনল লে ন সু না দিত 


ভালো কথা, এবার তিনি সরে আসুন ! একবার সিংহাসন পেলে কে তা ছাড়ে ? তা ছাড়া বীরচন্ত্র মনে করেন, 
ব্যক্তিতৃহীন বালক নবন্ধীপচন্দ্রের-চেয়ে রাজা তিনি অনেক বেশি যোগ্য । কৈলাস চলে গেল নবদ্বীপচন্দ্রের পক্ষে, 
প্রবল আন্দোলন শুরু করল এবং রাধারমণকেও টানার চেষ্টা করল নিজের দলে । 

কিন্তু রাধারমণের রাজনীতি জ্ঞান তীক্ষু। তিনি বুঝেছিলেন, রাজনীতিতে ন্যায়-অন্যায়ের সূক্ষ্ম বিচার চলে না । আখের 
গুছিয়ে নিতে হলে যে বেশি ক্ষমতা শালী, তার পক্ষেই থাকতে হয়! রাষ্ট্রযন্ত্র এবং পুলিশ বীরচন্দ্রের হাতে, তীকে হটিয়ে 
নবদ্বীপচন্দ্রের পক্ষে সিংহাসন দখল করার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং নিছক আবেগের বশে নবদ্বীপচন্্রকে নিয়ে 
মাতামাতি অর্থহীন ৷ বন্ধুর পাশ থেকে সরে গেলেন রাধারমণ ৷ এমন কি, বিধবা রানী ও নবদ্ীপচন্দ্রকে যখন কারারদ্ধ করা 
হল, কৈলাসের চাকরি কেড়ে নিয়ে তাকে আরও কঠিন শাস্তি দিতে উদ্যত হলেন বীরচন্দ্র, তখনও রাধারমণ প্রতিবাদ না 


৭৭ 


জানিয়ে কিছুই না জানার ভান করে রইলেন । গুপ্ত ঘাতকের হাতে অকন্মাৎ মৃত্যুই ছিল তখন কৈলাসের নিয়তি, কিন্তু যথা 
সময়ে ষড়যন্ত্রটি টের পেয়ে কৈলাস এ রাজ্য ছেড়ে চম্পট দিলেন । তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন রাধারমণ । 

কৈলাস আবার ফিরে এলেন কোন সাহসে, কোন্‌ অন্ত্রবলে বলীয়ান হয়ে ? 

চুরুট টানতে টানতে তাচ্ছিল্যের সুরে কৈলাস বললেন, তুমি ছিলে এক নব্য শিক্ষিত বঙ্গীয় যুবক, এখন হয়েছ এক 
স্বৈরাচারী রাজার চাটুকার ৷ শেক্সপিয়ার-মিল্টন মুখস্থ করেছিলেন একদা, এখন বীরচন্দ্রের যাচ্ছেতাই কবিতা শুনে বাহবা 
দাও ! রুশো-ভলটেয়ার পড়েছিলে, এখন সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার দিকে দৃকপাত কর না ! বুঝলে হে ঘোষজা, আমি 
কুমিল্লার দিক দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত পদ্ব্রজে এসেছি । দেখলাম, গ্রামে গ্রামে সাধারণ মানুষের দারিদ্র্য আরও বেড়েছে, 
উপজাতীয়রা একবেলাও পেট পুরে খেতে পায় না। পরণের কপনিও জোটে না। এক জায়গায় চোখে পড়ল, শীর্ণকায় 
একদল মেয়ে-মন্দা জঙ্গল থেকে কচুর মূল তুলে এনে তাই সেদ্ধ করে খাচ্ছে ! 

রাধারমণ বললেন, এ রাজ্যের মানুষ চিরকালই তো গরিব । পাহাড়ী আদিবাসীদের অবস্থা নিয়ে কে কবে চিন্তা করেছে? 
জুম চাষে যে জমি নষ্ট হয়, সারা বছরের খাদ্য জুটতে পারে না, সে কথা কেউ আগে বুঝিয়েছে ? আমি আস্তে আস্তে 
বোঝাবার চেষ্টা করছি। তাদের অবস্থার উন্নতি ঘটবার জন্য আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি ! 

কৈলাস বললেন, আস্তে আস্তে মানে কত আস্তে আস্তে ? আমার তো মনে হল, দুর্ভিক্ষ আসন্ন, উজাড় হয়ে যাবে 
গ্রামের পর গ্রাম । আর এদিকে এক রানীকে মেরে ফেলে তার ছেরাদ্দে লক্ষ টাকা খরচ করছ তোমরা । বুড়ো রাজা আবার 
বিয়ে করতে যাচ্ছে এক কচি বাচ্চা মেয়েকে, তাতেও টাকার ছেরাদ্দ হবে । উৎকট শখে রাজা কিনছেন দামি দামি ক্যামেরা, 
নিরন্ন, শীর্ণ প্রজাদের ছবি তোলাতেই তার আমোদ ! শুনলাম মানা ঘরে এখন ন্যাংটো মাগীদের ছবি আঁকা হচ্ছে। এইসব 
অনাচার-ব্যভিচারে তুমি সায় দিয়ে যাচ্ছ। 

রাধারমণ এবার খানিকটা রাগতভাবে বললেন, তুমি আমার ওপর লেকচার ঝাড়তে এসেছ, কৈলাস ? রাজা- 
রাজড়াদের জীবনযাত্রার ধরণ-ধারণ পাল্টাবার আমি কে ? তুমি পারতে ? সিংহাসনে যে-ই বসুক, সে-ই বিলাসিতায় গা 
ভাসাবে ! তোমার নবদ্বীপচন্দ্র এলেও অন্যথা হতো না। মুর্খেরা বেশি বিলাসী হয়। তবু আমি বলব, মহারাজ বীরচন্ত্ 
মাণিক্য একেবারে স্বৈরাচারী নন, অন্যদের পরামর্শ গ্রহণ করেন, প্রজাদের অযথা পীড়ন করেন না ! তিনি মদ স্পর্শ করেন 
না! 

কৈলাস বললেন, মদ না ছুঁলেই চরিত্তির শুদ্ধ হয়ে গেল ? আমি তো দেখেছি অনেক মদ্যপায়ী বরং উদার হয়। 
কলকাতার কাগজে তোমার সম্বন্ধে কী বেরিয়েছে তুমি জান ? ত্রিপুরায় এখনও সতীদাহ হয়, গত মাসেই উদয়পুরের কাছে 
এরকম দুটি ঘটনা একই দিনে ঘটেছে। তুমি রাজার একান্ত সচিব, এ রাজ্যের অতি ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হয়েও বর্বর প্রথা 
নিবারণ করতে পারনি ! ছি ছি ছি ছি, তুমি ইয়ং বেঙ্গলের বংশধর হয়েও এটা সহ্য করে যাচ্ছ ! 

রাধারমণ বললেন, ত্রিপুরা তোমার দেশ, আমার দেশ নয়। আমি বহিরাগত । এখানকার এই সব কুপ্রথা দূর করার 
জন্য তুমি কতখানি চেষ্টা করেছিলে ? কোন সামাজিক আন্দোলন চালিয়েছ ? এই সেদিন পর্যন্ত এখানে ক্রীতদাস প্রথা চালু 
ছিল। এখান থেকে ভারতের বহু জায়গায় দাস-দাসী ও খোজা চালান যেত, তোমরা তো সেসব জেনেশুনেও মুখ বুঁজে 
থেকেছ। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে ক্রীতদাস প্রথা বন্ধ করার আইন জারি করেছি আমি, হ্যা গর্ব করে বলতে পারি, 
আমার চেষ্টাতেই সেটা বন্ধ হয়েছে। সতীদাহ বন্ধ করার জন্য আমি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, মহারাজ এখনও মানতে 
চাইছে না, ধর্মীয় প্রথা বলে ভয় পাচ্ছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আমি সফল হবই, এই তোমাকে বলে রাখলাম । কলকাতার 
কাগজে যা খুশি লিখুক, আমার কিছু আসে যায় না ! 

থেমে, নিজেকে সংযত করে রাধারমণ আবার শান্তভাবে বললেন, বেলা অনেক হয়েছে, এখন থাক ওসব কথা । 

কৈলাস, তুমি কি শুধু আমাকে ধমকাতেই এখানে এসেছ, না অন্য কোনও উদ্দেশ্য আছে ? 
79874475741 


রাধারমণ বললেন, রাজার বিয়ে তুমি বন্ধ করবে ? নিজের ক্ষমতার ওপর তোমার অত্যধিক আস্থা দেখছি ! 
আলখাল্লার মধ্যে হাত ঢুকিয়ে ভেতরের জেব থেকে একটি লম্বা, সাদা রঙের লেফাফা বার করলেন কৈলাস। এক চক্ষু 
টিপে বললেন, এর মধ্যে কী আছে আন্দাজ করতে পারো ? বীরচন্ত্রের মৃত্যুবাণ। ত্রিপুরার সিংহাসনে বসার কোনও 
যোগ্যতাই যে ওর নেই, তার অকাট্য প্রমাণ আমার হাতে আছে। পেট মোটা রাজা বীরচন্ত্র মাণিক্যকে ছাদনাতলায় যেতে 
হবে না, তাকে আমি দীড় করাব আদালতের আসামীর কাঠগড়ায় । টু 

রাধারমণ এক দৃষ্টে চেয়ে রইলেন লেফাফাটির দিকে। 

কৈলাস বললেন, ওহে ঘোষজা, তোমার এবার এখান থেকে পাট উঠল । নতুন রাজা নিশ্চয়ই তোমার মতন ঘরশক্র 
বিভীষণকে রাখবেন না। তুমি জিনিসপত্র গোছগাছ শুরু করে দাও, আবার নতুন কী চাকরি খুঁজবে ভাব ! 

রাধারমণ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখানে চাকরি গেলেও যে আমি খেতে পাব না তা তো নয় ! দু' মুঠো ডাত 
জুটে যাবেই । আপাতত আমার ক্ষুধা পেয়েছে বেশ। তোমারও খাবার-দাবারের বন্দোবস্ত করতে হবে তো। নাকি তুমি 
আহারাদি সেরে এসেছ? 

কৈলাস বলল, খেয়ে আসব কেন? কায়স্থের বাড়িতে এসে পাত পেড়ে বসলে ভালো-মন্দ জুটে যাবেই, তা কি আমি 
জানি না ? তোমার সেই পুরনো খানসামাটি এখনও আছে ? আহা, সে বড় ভালো রাঁধে। 

রাধারমণ বললেন, বসো, তোমার স্নানের জল দিতে বলি গে ! 

ঘর থেকে বাইরে এসে রাধারমণ একটুক্ষণ স্থির হয়ে দাড়িয়ে রইলেন ৷ তারপর দ্রুত নিজের কক্ষে গিয়ে নিয়ে এলেন 
বড় তালা আর চাবি । বৈঠকখানার দরজাটি টেনে বন্ধ করে বেশ সশব্দে হুড়কোতে তালা লাগাতে লাগলেন । 

ভেতর থেকে কৈলাস জিজ্ঞেস করলেন, ও কী হে, ঘোষজা, দরজা বন্ধ করছ কেন? 


৭৮ 


রাধারমণ বললেন, তুমি একটু বিশ্রাম নাও, মাথাটা ঠাণ্ডা করো। তোমার বিশ্রামে যাতে কেউ ব্যাঘাত না ঘটায়, 
সেইজন্য দরজা আটকে দিলাম । 

তারপর রাধারমণ বাইরের এক প্রহরীকে ডেকে বললেন, তুই এখানে পাহারায় থাক। ভিতরে এক বাবু আছে, যদি 
দরজা ভেঙে বেরুবার চেষ্টা করে, মাথায় মারিস না, পায়ে মারবি জোরে । দুই পা খোঁড়া করে আটকে রাখবি, প্রাণে মারিস 
না যেন! 


Lau 


মহারাজ বীরচন্দ্র মাণিক্য ভোজনবিলাসী, কিন্তু পেটুক নন। খাদ্যের আস্বাদের ব্যাপারে তিনি খুঁতখুতে ৷ তার বপুটি 
বেশ বড়সড় হলেও মাঝে মাঝেই তিনি আহার করেন নাম মাত্র । কাজে বিভোর হয়ে থাকলে দু'একবেলা তিনি কিছু মুখে 
দিতেই ভুলে যান। সাধারণত তিনি আহার গ্রহণ করেন নিজের কক্ষে বসে, তখন দু" পরিচারিকা ছাড়া অন্য 
লোকজনের উপস্থিতি পছন্দ করেন না। এক একদিন তিনি কোনও বিশেষ রানীর মহলে গিয়ে সেই রানীকে পরিবেশনের 
সুযোগ দিয়ে ধন্য করতে চান। সেদিন ধরে নেওয়া হয় যে, মহারাজের পরিপাটি ভোজনের শখ হয়েছে । নির্দিষ্ট রানীটি 
ধন্য হবার বদলে অতি মাত্রায় উতলা হয়ে পড়েন, কারণ মহারাজের মতিগতি বোঝা যেন ভগবানেরও অসাধ্য । 

শ্বেত পাথরের মেঝেতে একটি লাল পশমের আসন পাতা হয়েছে। স্বর্ণথালা ঘিরে আঠারোটি রুপোর বাটি সাজানো, 
জল পানের গেলাসটিও সোনার । একটু দূরে নীল শাড়ি পরা রানী করেণুকা হাটু গেড়ে জোড় হাতে এমনই নিথর হয়ে বসে 
আছেন, যেন তার নিঃশ্বাসও পড়ছে না। স্নানের পর তিনি সারা মুখে চন্দনচর্চা করেছিলেন, এখন তা ঘামে মিশে যাচ্ছে। 
সীতার অগ্নিপরীক্ষার চেয়েও যেন কঠোরতর এক পরীক্ষায় সম্মুখীন রানী করেণুকা । 

ঘি রঙের পট্টবন্ত্র পরিধান করে খড়ম খটখটিয়ে এসে হাজির হলেন বীরচন্ত্র, মুখ দেখলে মনে হয় তিনি বেশ 
খোশমেজাজেই আছেন । আসনে বসবার আগে তিনি একবার অন্ন-ব্যঞ্জনের পাত্রগুলি সাজাবার পারিপাট্য দেখে নিলেন, 
তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে, করেণু ? তুই কটা পদ রেধেছিস? . 

করেণুকা মহারাজের পাটরানীদের অন্যতমা নয়। পুত্রের জননী হবার সৌভাগ্য তাঁর হয়নি, তিনি দুটি কন্যার 
গর্ভধারিণী। নামের সঙ্গে চেহারার মিল নেই একেবারেই, করেণুকা , অনেক ননী-মাখন খেয়েও তিনি মোটা হতে 
পারেননি, মহারাজের পাশে তাকে যেন ঠিক মানায় না। ইদানীং স্থামী-সন্দর্শন তার ভাগ্যে খুব কমই ঘটে, গত ছ'মাসের 
মধ্যে মহারাজ একবারও তার খৌজ নেননি । হঠাৎ আজ অন্য রানীদের ছেড়ে মহারাজ কেন তার মহলেই অন্ন গ্রহণের ইচ্ছা 
প্রকাশ করলেন, এটা ভেবে ভেবেই তিনি সারা হয়ে যাচ্ছেন। | 

মহারাজের প্রশ্রের উত্তরে করেণুকা কম্পিত কণ্ঠে বললেন, সবই আমি রেঁধেছি প্রভু ! 

মহারাজ জোড়াসনে বসে বললেন, দেখি তোর হাতের গুণ! 


বাটি থেকে একটু একটু তুলে চেখে দেখতে লাগলেন । বাটির পর বাটি রয়ে দিতে লাগলেন এক পাশে, অর্থাৎ 
১৮৮95 ঠেলে সরাবার আগে বললেন, মন্দ না ! একটি ব্যঞ্জন দু'বার মুখে দিয়ে 
বললেন, রে? 


করেণুকা বললেন, চিতল মাছের মুইঠ্যা ! 
অন্য কয়েকজন রানী আড়াল থেকে উকি মারছিলেন, কৌতৃহল চেপে রাখতে না পেরে তারা ক্রমশ সামনে চলে 


হাতের রান্না, চি 1. 

পন ডিজে করলেন টাকার 

করেণুকা বললেন রসুনবাটা দিয়ে বেগুন ! 

মহারাজ ভাল-মন্দ মন্তব্য না করে রানীদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে বললেন, এই তুই এটা খা। 

সেই রানী সারা শরীর মুচড়ে বলল, না, আমি খাব না । আমি খেতে পারব না। 

অন্য রানীরা থুতনিতে আঙুল দিয়ে গভীর বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, সে কী রে, সুদক্ষিণা, স্বয়ং মহারাজ আদেশ 
করছেন, তুই তবু খাবি না ? মহারাজের প্রসাদ, খা, খা, খা! 

সবাই জানে, সুদক্ষিণা রসুনের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। একবার ভুল করে কোনও রসুন মিশ্রিত তরকারি 
মুখে দিয়ে সে বমি করে ফেলেছিল । অন্য রানীরা সুদক্ষিণাকে জোর করে খাওয়াতে গেল, সে ছুটে পালাল সবার হাত 
ছাড়িয়ে । বীরচন্ত্র হা-হা করে হাসতে লাগলেন। 

৭৯ 


বীরচন্ত্র যে-সব বাটি উচ্ছিষ্ট করে সরিয়ে দিচ্ছেন, তার জায়গায় আসছে অন্য বাটি । সব বাটি একসঙ্গে সাজানো 
হয়নি । অন্তত বত্রিশ ব্যঞ্জনের কমে মহারাজকে সেবা করার কথা চিন্তাই করা যায় না। তিনি রুইমাছের ঝাল বাদ দিয়ে 
পুঁটি মাছের টক খাচ্ছেন, ঝিঙের তরকারিতে কুমড়োর টুকরো দেখে নাক কুঁচকোচ্ছেন। 

সব কটি পদ চাখবার পর বললেন, এচৌড় রাধিসনি, করেনু ? এখণ কাঠাল গাছগুলো একেবারে নুয়ে আছে, এই তো 
সময় । ভালো করে গরম মশলা দিয়ে রাঁধলে মাংসের মতন... বাঙালিরা কি সাধে এচোড়কে গাছ-পাঁঠা বলে? 

করেণুকার মুখখানি বিবর্ণ হয়ে গেল। তার এত সাধ, এত শ্রম, সব ব্যর্থ ! মহারাজ যে-টা নিজের মুখে চাইছেন, 
সেটাই নেই। তিনি জানবেন কী করে, মহারাজ তো তার আঙিনায় আগে কখনও খেতে আসেননি ! 

অন্য রানীরা ঠোট টিপে হাসছে বীরচন্্র বা হাত বাড়িয়ে করেণুকার মাথায় হাত রেখে বললেন, যা, তুই পাশ করে 
গেলি । আমি তোর হাতের রান্না খেয়ে তৃপ্তি পেয়েছি। এঁচোড় আমি দু” চক্ষে দেখতে পারি না, কাঁঠালের কা পর্যন্ত শুনলেই 
আমার গা জ্বলে । আর আমার রাজ্যেই কিনা এত কাঠাল ফলে ! ভাগ্যিস বুদ্ধি করে ওটা বাদ দিয়েছিস! 

এঁটো হাতেই আরও কিছুক্ষণ বসে থেকে রানীদের সঙ্গে কৌতুক করতে লাগলেন বীরচন্দ্র। একজন তামাক সেজে 
এনে তাকে গড়গড়ার নলটি ধরিয়ে দিল। 

বীরচনদ্রের সচিব রাধারমণ ঘোষ এর মধ্যে একবার খোজ করতে এলেন। বাইরে থেকেই যখন শুনলেন যে মহারাজ 
আজ এক রানীর মহলে আহার করতে গেছেন, তখন বুঝলেন অন্তত ঘন্টা দু' একের মধ্যে দেখা পাবার আশা নেই। 
রাধারমণ নিজের বাড়িতেও ফিরলেন না, শশিভৃষণের বাড়ির দরজা খুলিয়ে সেখানে স্নানাহার সেরে নিলেন। 

অন্য রানীদের বিদায় করে, করেণৃকার কক্ষে এক খিলি পান মুখে দিয়ে পালকে শুয়ে বিশ্রাম করতে লাগলেন বীরচন্দর ৷ 
করেণুকা পদসেবা করতে লাগলেন। বীরচন্ত্র বললেন, বাঃ, তোর হাত দুটি তো বেশ নরম। পাটকাঠির মতন চেহারা হলে 
কী হয়, তোর হাতের গুণ আছে। তোর ক'টি ছেলেমেয়ে রে, করেণু ? 

মিলা 

বীরচন্দ্র কয়েক মুহূর্তে উর্ধ্বনেত্রে চিন্তা করলেন । এতগুলি ছেলে মেয়ের সকলের নাম-ধাম যদি মনে রাখতে হয়, তা 
হলে তিনি রাজকার্ধে মন দেবেন কী করে ? রানীদের নামগুলি যে মনে রেখেছেন, তাই-ই যথেষ্ট। 

কন্যা দুটিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে পরিচারিকাদের মহলে । বীরচন্ত্র শিশুদের কোলাহল- পছন্দ করেন না। 
করেণুকার দুই কন্যা কখনও তাদের পিতার কোলে বসে আদর খায়নি। দূর থেকে কয়েকবার দেখেছে মাত্র । 

নাম জানতে চাইলেন না, বীরচন্ত্র জিজ্ঞেস করলেন, তাদের বয়েস কত ? 

কন্যা দুটির বয়েস আট আর সাত বৎসর বিবাহের পর বীরচন্দ্র যখন ঘন ঘন করেণুকার সঙ্গে এক শয্যায় রাক্রিবাস 
করতেন তখন পিঠোপিঠি ওই দুই বোনের জন্মু। এরপর মহারাজার আরও দুই রানী এসেছে, করেণুকা আড়ালে চলে 
গেছেন। 

বীরচন্ত্র বললেন, তা হলে তো বড়টির এবার বিয়ের ব্যবস্থা করতে হয়... 

বলতে বলতেই বীরচন্দ্রের চোখ বুজে এল, নাসিকা গর্জন শুরু হয়ে গেল। করেণুকা তবু একই জায়গায় বসে স্বামীর 
পা টিপে দিতে লাগলেন, প্রত্যাশায় তার বক্ষ উদ্বেল, আজ আকম্মিকভাবে তাকে দয়া করেছেন দেবতা । করেণুকা কিছুই 
খাননি, সারা শরীর এমনই টান টান হয়ে আছে যে আজ কোনও খাদ্যই তার গলা দিয়ে নামবে না। 

বেশিক্ষণ ঘুমোলেন না বীরচন্ত্র, ঘণ্টা খানেকের মধ্যেই উঠে বসে হাই তুললেন দু'বার । খোলা মুখের কাছে টুসকি 
মেরে বললেন, রাধেকৃষ্ণ, রাধেকৃষ্ণ ! 

পালঙ্ক থেকে নেমে বললেন, বেশ বিশ্রাম হয়েছে। তোর ঘরটি তো বেশ ভালো রে, করেণু ! যথেষ্ট আলো হাওয়া 
বয়। এখানা খুব প্রশস্ত, পাশে আরও দুটি ছোট ঘর আছে, তাই না? 

সারা ঘরটিতে চোখ বুলিয়ে, অন্য দুটি কক্ষের দরজা খুলে উকি মেরে, এখানকার একটি জানলা খুলে বাইরের মেঘলা 
আকাশ দেখলেন তিনি । তার মুখ প্রসন্নতায় ভরা । তিনি করেণুকাকে ডাকলেন, আয় কাছে আয়। 

তীর প্রশস্ত বক্ষে করেণুকার ক্ষীণ শরীরটি যেন মিলিয়ে গেল। করেণুকা থরথর করে কাপছেন। এত সুখ কি সহ্য করা 
যায়! বহু দিন মহারাজ তাকে স্মরণ করেননি, তিনি ধরেই নিয়েছিলেন যে, তিনি উপেক্ষিতাদের দলে পড়ে গেছেন। 
পুত্রহীনা রানীদের কদর থাকে না বেশিদিন। অন্য কয়েকজন রানীর মতন প্রাসাদ-ষড়যন্ত্রে যোগ দেবার ক্ষমতাও তার 
নেই। তীর পিতৃকুলও শক্তিশালী নয়। 

আলিঙ্গনাবদ্ধ করেণুকাকে বীরচন্দ্র বললেন, ভারি লক্ষ্মী মেয়ে তুই । তোর সেবা যত্নে আমি মুগ্ধ হয়েছি। যেমন সুন্দর 
তোর হাতের রান্না, রানা 

এবারে আনন্দের চোটে কেঁদেই ফেললেন করেণুকা। 

তীর পিঠে সন্েহে হাত বুলিয়ে দিতে দিতে বীরচন্দ্র বললেন, এবার আমি তোর কাছে একটা কিছু চাইব, তুই দিবি? 

করেণুকার অশ্রুসিক্ত দু" চোখে ফুটে উঠল দারুণ বিস্ময় ! এ কী কথা বলছেন তাঁর পতিদেবতা ? তাঁর মতন এক 
অভাগিনীর কাছে মহারাজ বীরচন্ত্র কী চাইতে পারেন ? করেণুকা কী দিতে পারেন, সব কিছুই তো মহারাজের, ! 

করেণুকা অস্ফুট ভাবে বলল, এ কী বলছেন, প্রভু ? আপনি চাইলে আমি এই মুহূর্তে আমার প্রাণ দিয়ে দিতে পারি। 

বনত সহান্যে বললেন, না, প্রন দিতে হবে না আম যা চাই তা অতি সুমা 

করেণুকাকে আলিঙ্গন মুক্ত করে, দু' হাত দিয়ে তাকে খানিকটা দূরে সরিয়ে দিতে বীরচন্দ্র বললেন, LE 

নিশ্চয়ই আমি আর একটি বিয়ে করছি। তোদের বড়দিদির শেষ সাধ জন্য মনোমোহিনীকে বিয়ে করতেই হচ্ছে 
বাধ্য হয়ে। বিয়ের পর মনোর জন্য তো একটা পৃথক মহল দরকার। এই রাজপুরীতে আর স্থান-সঙ্কুলান হয় না। 
ভানুমতীর ঘরখানা তার স্মৃতি বিজড়িত, এত শীঘ্র সেখানে মনোকে থাকতে দেওয়া কি উচিত হয়, তুই বল? 

করেণুকা বিস্কারিত চক্ষে চেয়ে রইলেন। এই আকস্মিক প্রসঙ্গ বদলের হেতু তিনি এখনও বুঝতে পারছেন না । 


৮০ 


বীরচন্ত্র বললেন, সেই জন্যই বলছিলাম, তোর এই মহলটা ছেড়ে দিবি ? তোর জন্য বিরজা অন্য ঘর ঠিক করে 
55587759577 

করবে! 

তর রাত হি বীরচন্ত্র । তিনি যেন বুঝিয়ে 
দিতে চান, তিনি কত উদার, কত মহান, তিনি এই রাজ্যের অধীশ্বর । তিনি মুখের কথা না খসিয়ে শুধু ইঙ্গিতে কোনও ইচ্ছা 
প্রকাশ করলেও সঙ্গে সঙ্গে তা পালিত হবে। যে-কোনও রানীকে তিনি পাঠাতে পারেন নির্বাসনে । করেণুকার এই মহলটি 
তীর প্রয়োজন, তিনি কি কর্মচারিদের সাহায্যে করেণুকাকে পরিচারিকা মহলে ঠেলে দিতে পারতেন না ? তার বদলে তিনি 
একটি হাড়-জিরজিরে রমণীর জন্য এতখানি সময় ব্যয় করেছেন, তাকে সেবা-যত্রের সুযোগ দিয়েছেন, গ্রীতিপূর্ণ বাক্য 
বলেছেন, তার কাছে প্রার্থীর মতন হাত পেতেছেন। তার কোনও পূর্বপুরুষ এই ব্যবহার দেখলে হতবাক হয়ে যেতেন 
নিশ্চিত । একজন রাজার কাছে এরা আর কতখানি মহানুভবতা আশা করে? 

করেণুকার অবিশ্বাস ও আতঙ্কমাথা মুখ তার পছন্দ হল না! উত্তরের অপেক্ষা না করে দরজার দিকে যেতে যেতে 
বীরচন্দ্র বললেন, তোর সব জিনিসপত্র গুছিয়ে কাল সকালেই এই ঘর-টর খালি করে-দিবি-! এ মহলটা অন্যভাবে সাজানো 
হবে__ 

রাধারমণ আবার যখন বীরচন্দ্রের খোজ করতে গেলেন, তখন শুনলেন যে মহারাজ দরবারে বসেছেন। | 

ঠিক যে রাজকার্যের জন্যই মহারাজকে নিয়মিত দরবারে বসতে হয়, তা নয় । বীরচন্দ্র খুব বেশি আড়ম্বর বা রীতিনীতি 
মানেন না । তিনি দরবারের মন্ত্রী বা সেরেস্তাদারদের বাড়িতেও যখন তখন চলে যান, কখনও বা উদ্যানে বসে গল্প-গুজবের 
ভঙ্গিতে সরকারি আইনের আলোচনা সেরে নেন। ইংরেজ সরকারের কোনও প্রতিনিধি এলে অবশ্য রাজসভার জীকজমক 
দেখাতেই হয়। এ ছাড়া মাঝে মাঝে বিকেলের দিকে তার দরবারে বসে রাজা সাজার ইচ্ছে জাগে । কয়েকজন গায়ক- 
বাজনাদার কবি-চাটুকার তার পোষ্য, তিনি রাজসভায় বসে তাদের সঙ্গে রহস্য-পরিহাস করেন। 

রাধারমণ দরবারে এসে দেখলেন, মহারাজ বীরচন্দ্র মাথায় মুকুট পরে. সিংহাসনে বসে আছেন। বহু প্রাচীন এই 
সিংহাসনটির অষ্টকোণ ষোলোটি সিংহ্‌ ধৃত। এই সিংহাসনে বসার অধিকার নিয়ে কম রক্তক্ষয় হয়নি। এই মুহূর্তে যে 
সিংহাসনটি আবার টলমল করছে, তা বীরচন্দ্র জানেন না। কৰি মদন মিত্তির মুখে মুখে পদ্য বানিয়ে বলছে, মহারাজও তার 
উত্তর দিচ্ছেন, আসর বেশ জমে উঠেছে। ধুরন্ধর পঞ্চানন্দ' মহারাজকে তোষামোদ করে বাহবা দিচ্ছে বারবার । সম্প্রতি সে 
শ্যামাদাসীকে উপঢৌকন হিসেবে পেয়েছে মহারাজের কাছ থেকে । আগে যে রমণীটিকে সে নিজের স্ত্রী হিসেবে পরিচয় 
দিত, সেই রমণীটি ফিরে গেছে কলকাতায় । 

একটুক্ষণ অপেক্ষা করার পর রাধারমণ মহারাজের কাছ ঘেষে কিছু বলতে যেতেই মহারাজ হাত তুলে বললেন, এখন 
কাজের কথা থাক। 

পঞ্চানন্দও সঙ্গে সঙ্গে তাল দিয়ে বললেন, আঃ, ঘোষমশাই, আপনি বড় বেরসিক ! এমন কোকিলের গানের মতন 
কার্যতরঙ্গ বইছে, এর মধ্যে কি কাকের কা-কা-কা. ডাকের মতন কাজের কথা মানায় ? আপনিও একটু শুনুন না ! 

রাধারমণ দৃঢ় স্বরে বললেন, কাজটা অতি জরুরি । কাব্য পরে হবে । 

তিনি মহারাজের কানের কাছে. গোপনে একটি বার্তা শোনালেন । শুনতে শুনতে বীরচন্দ্রের ভুরু উত্তোলিত হল, তিনি 
দাত দিয়ে অধর কামড়ে ধরলেন, জ্বলন্ত হল চক্ষু । সবেগে উঠে দাড়িয়ে বললেন, চল তো, চল গিয়ে এক্ষুনি দেখি ! 

বীরচন্ত্র হনহনিয়ে হেটে চললেন রাধারমণের বাড়ির দিকে। রাধারমণ ছাড়া অন্য কারুকে সঙ্গে আসতে নিষেধ করা 
হল। 

বৈঠকখানার দরজার তালা বন্ধই আছে, বাইরে রয়েছে বন্দুকধারী প্রহরী । তালা খোলার পর দেখা গেল তক্তপোশের 
ওপর প্রায় একই ভঙ্গিতে বসে আছেন কৈলাস সিংহ । এর মধ্যে অনেকগুলি চুরুট শেষ করেছেন, সারা ঘরে ছাই ছড়ানো, 
এখনও তার মুখে একটা অর্ধেক জলন্ত চুরুট। | > 

প্রথমে রাধারমণের দিকে তাকিয়ে তিনি সহাস্য কণ্ঠে বললেন, বাঃ বাঃ ঘোষজা, তোমার আতিথেয়তার নমুনাটি 
চমৎকার ৷ অতিথিদের না খাইয়ে বন্দী করে রাখাই বুঝি এ রাজ্যে রেওয়াজ হয়েছে? ft 

তারপর চুরু্টটা মুখ থেকে সরিয়ে, তক্তপোশ থেকে নেমে এসে বীরচন্দ্রের সামনে হাটু গেড়ে বসে তার পা দুটি স্পর্শ 
করলেন। বিনীতভাবে বললেন, প্রণাম মহারাজ । আপনার শরীর গতিক ভালো আছে আশা করি। রানীদের সর্বাঙ্গীণ কুশল 
তো? ররা ... 
এসব ছলনা-বাক্যকে গুরুত্ব না দিয়ে বীরচন্দ্র কঠোরভাবে বললেন, কী ব্যাপার, কৈলাস ? তুমি আবার আমার রাজ্যে 
এসেছ যে! 

সোজা হয়ে দাড়িয়ে, একটু পিছিয়ে গিয়ে কৈলাসচন্ত্র বিস্ময়ের ভঙ্গি করে বললেন, এ রাজ্যটা আপাতত আপনার 
বটে । কিন্তু এখানে কেউ স্বাধীনভাবে আসা যাওয়া করতে পারবে না, এমন কোনও নিয়মের কথা তো শুনিনি ! 

বীরচন্দ্র বললেন, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে এসেছ ! আমার শক্রদেরও আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে 
দেব? 

কৈলাসচন্দ্র বললেন, আপনার শত্রুতা করব কেন ? আমি ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি । আপনি ন্যায়নিষ্ঠ, 
প্রজাপালক, আপনি নিশ্চিত আমার দাবির সত্যতা বুঝবেন। স্বর্গগত রাজা ঈশানচন্দ্রের নাবালক পুত্রের অছি হয়ে আপনি 
এই ক’ বৎসর রাজ্য চালিয়েছেন । এখন নবদ্বীপচন্দ্র সাবালক হয়েছেন, এখন তাকে সিংহাসনের অধিকার দেওয়া ন্যায়সঙ্গত 
কি না, তা আপনিই বিচার করুন। 

বীরচন্ত্র ক্রোধে অস্থির হয়ে চিৎকার করে বললেন, কিসের অধিকার ? যে-সে রাজা হতে পারে ? রাজা হবার যোগ্যতা 
লাগে না? এই যে এতগুলো বছর আমি রাজ্য চালালাম, এখানে কত রকম সমস্যা, কত জাত-পাত, কতগুলো উপজাতি, 


প্রথম আলো (১ম)__-১১ ৮৯ 


সব দিক আমি সামলেছি ! আমার আমলে কেউ বিদ্রোহ করেনি । ঠিক কিনা । ঘোষমশাই, তুমিই বল, ঠিক কিনা ! যে-কেউ 
রাজা হয়ে বসলেই কি সামলাতে পারবে? 

কৈলাসচন্দ্র বললেন, নবদ্বীপকে সিংহাসনে বসার সুযোগ দিলে তবেই তো সে যোগ্যতার প্রমাণ দিতে পারবে । তার 
আগে দেবে কী করে? তাছাড়া, যোগ্যতার বিচারে ভূ-ভারতে কে কবে রাজা-বাদশা হয়েছে? সবাই তো সিংহাসনে বসে 
পিতৃপরিচয়ে কিংবা রক্তের জোরে । 

বীরচন্ত্র জিজ্ঞেস করলেন, নবা হারামজাদাটা কোথায় ? সে তোমাকে পাঠিয়েছে? 

কৈলাসচন্ত্র মুখের হাসিটি বজায় রেখে বললেন, আপনার দাদার ছেলে, পরলোকগত মহারাজের একমাত্র পুত্র, তাকে 
তো আপনি হারামজাদা বলতেই পারেন । নবদ্বীপ আর তার মাকে আপনি কারারুদ্ধ করে রেখেছিলেন । তারা সেখান থেকে 
19877 এখন আশ্রয় নিয়ে আছে, সে তথ্য আপনাকে আমি জানিয়ে দেব, আমাকে কি এতটাই মুর্খ মনে 
করেন আ' ? 

__ তোমাকেও আমি বন্দী করে চাবকাব | তা হলে তুমি ঠিকই মুখ খুলবৈ ! 

_ সে চেষ্টা করে দেখুনই না, কী হয় ! 

__ তলোয়ারের এক কোপে তোমার মুণ্ড উড়িয়ে দেব । তোমার লাশ পুঁতে দেব জঙ্গলের মধ্যে, কেউ কোনওদিন আর 
তোমার সন্ধান পাবে না। 

__ এ কী মগের মুন্ুক নাকি ! তাছাড়া আমাকে নিতান্ত হেঁজিপেঁজি ভাববেন না। আমি তত্ত্ববোধিনীর লোক । সব 
জানিয়ে শুনিয়ে এসেছি। দু'একদিনের মধ্যে আমি না ফিরলেই আমার খোঁজ পড়বে । তখন কান টানলেই মাথা আসবে । 

বীরচন্দ্র চোখ সঙ্কুচিত করে রাধারমণের দিকে তাকালেন তিনি জানতে চান, তত্ববোধিনীটা আবার কী বস্তু ? 

রাধারমণ বললেন, তত্ত্ববোধিনী ব্রাহ্মদের একটি নামকরা পত্রিকা । ঠাকুরবাড়ির দেবেন্্রবাবু তার মালিক, কলকাতার 
গণ্যমান্য ব্যক্তিরা সবাই পত্রিকাটি পড়ে । কৈলাস সে পত্রিকার একজন কর্মী । - 

কৈলাসচন্দ্র বললেন, তা ছাড়া আমি এখানে মির্জা মহম্মদের বাড়িতে অতিথি, তার ভাই ঢাকা শহরে পুলিশের একজন 
কর্তা । ওঁরাও সব জানেন ৷ আমার গলা কাটলে ইংরেজ ফৌজ চলে আসবে। 

রাধারমণ বললেন, আহা, ওটা কথার রথা । মহারাজ উত্তেজনার বশে বলে ফেলেছেন। আসলে মহারাজ কারুকে 
কখনও কঠিন শাস্তি দেন না। কিন্তু কৈলাস, তুমি আমাদের বৃথা ভয় দেখাচ্ছ। আগেই তো সব মামলা মোকদদমার নিষ্পত্তি 
হয়ে গেছে, মহারাজ বীরচন্ত্রের দাবি স্বীকৃত হয়েছে। ইংরেজ সরকার বাহাদুর মহারাজের কাছ থেকে নজরানা নিয়েছেন, 
আবার নতুন কোনও ফ্যাকড়া বার করলেও তারা মানবেন কেন? 

কৈলাসচন্দ্র মহারাজের সঙ্গে কথা বলার সময় একবারও গলা চড়াননি, বিনীত ভঙ্গিটি রেখেছিলেন, এবার রাধারমণের 
দিকে ফিরে গর্জে উঠে বললেন, নজরানা দিলেই সত্যটা মিছে হয়ে যাবে ? পরলোকগত মহারাজের আপন ওরসজাত 
সন্তান থাকতেও রাজা হবে...রাজা হবে এক...রাজা হবে অন্য একজন ! বিয়ের আয়োজন বন্ধ করো ঘোষজা, উকিল- 
মোক্তার ডাকো । তোমাদের আমি কাঠগড়ায় দীড় করাবই ! 

বীরচন্ত্র প্রথম থেকেই ক্রোধে ফুঁসছিলেন, এর মধ্যে আবার তার বুক ভরে গেল অভিমানে । কোনও শিশু যখন 
আঁকাবাকা ছবি আঁকে কিংবা গাছের একটা শুকনো ডালকে মূর্তি মনে করে বাবা-মাকে দেখবার জন্য ছুটে আসে, কিন্তু 
তারা মনোযোগ দেন না, তারিফ করেন না, তখন সেই শিশুর যেমন অভিমান হয়, বীরচন্দ্রেরও প্রায় সে রকম কান্না এসে 
গেল। তাকে কেউ বুঝল না। এই দুর্বল ত্রিপুরা রাজ্যটিকে তিনি নিজের পায়ে দাড় করিয়েছেন। শাস্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা 
করেছেন, তিনি প্রজাদের ওপর অত্যাচার করেন না, তারা কর ফাকি দিলে তিনি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন না। তার 
পাইক-বরকন্দাজরা কোনও স্ত্রীলোকের ওপর. অত্যাচার করলে কঠিন শাস্তি পায়। কেউ তাকে এ জন্য মর্যাদা দেবে না? 
একটা অপদার্থ, দুর্বল, ছোকরা তার বদলে সিংহাসনে বসবে ? 

মনোমোহিনীকে বিবাহ করবার জন্য তিনি শরীর-মনে প্রস্তুত হয়ে আছেন, তার ঠিক আগেই এই উৎপাত ! এখানে 
অনেকেই যেন এই বিবাহটা পুরোপুরি পছন্দ করছে না। কেন? তিনি আর একটি বিবাহ করতে চাইলে কার.কী ক্ষতি ? 
রাজা হয়ে তিনি এই একটা সামান্য সাধও মেটাতে পারবেন না ? অন্য রাজাদের মতন তিনি কি দু'তিনটি হারেম 
বানিয়েছেন? মনোমোহিনীকে বিয়ে করলে তাঁর বৈধ রানীর সংখ্যা হবে মাত্র আটজন । এই বংশেরই এক্‌ রাজা প্রতি মাসে 
একটি বিবাহ করতেন । 

নিজেকে প্রাণপণে সংযত করে তিনি কৈলাসচন্দ্রকে জিজ্ঞেস করলেন, তুমি আমার সম্পর্কে আরও কী যেন বলতে 
যাচ্ছিলে ? বলতে বলতে থেমে গেলে ? 

কৈলাসচন্দ্র মহারাজের দিকে না ফিরে রাধারমণের দিকেই তীব্র চোখে তাকিয়ে রইলেন। আলখাল্লার ভেতর থেকে 
সাদা রঙের লেফাফাটি বার করে দোলাতে দোলাতে বললেন, তোমরা ভাবছ আমি ধাপ্সা দিতে এসেছি ? মোক্ষম একটা 
অস্ত্র এসেছে আমাদের হাতে, নতুন প্রমাণ । শোনো, শুনে নাও ! রাজা বীরচন্দ্র এক জারজ সন্তান । তার জন্মের সময় তার 
মা ছিলেন কুমারী । এটা উনি নিজে না জানতে পারেন, কিন্তু দলিল আছে। সিংহাসনে বসার হক নেই ওর। 

এ কথা শুনেও বীরচন্দ্র বিচলিত হলেন না। তিনি শান্তভাবে বললেন, এটা নতুন কোনও প্রমাণ নয় । এ কথা আমি 
জানি। আমার জন্মের পর আমার মাকে বিয়ে করেছিলেন মহারাজ কৃষ্ণকিশোর মাণিক্য। ত্রিপুরার আইনে এই বিবাহ 
অসিদ্ধ নয়, পূর্বজাত পুব্রও বারবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী । আমার সব কিছুই বৈধ। 

কৈলাসচন্ত্র এবার রাজার দিকে ফিরে বললেন, বৈধ কি না তা আদালতেই প্রমাণিত হবে। আপনার অন্য দুই বড় 
ভাইদের নামে জারজ অপবাদ দিয়েই তাদের সিংহাসন থেকে বঞ্চিত করেছিলেন, মনে নেই ? চক্ৰধ্বজ, নীলকৃষ্ণরা আজ 
সর্বস্থান্ত। গুরু বিপিনবিহারীকে আপনি জেলের মধ্যে দগ্ধে মেরেছেন! 


৮২ 


এই মুহুর্তে বীরচন্দ্রের ক্রোধের অগ্নি ও অভিমানের বাষ্প মিশে গিয়ে আগ্নেয়গিরির লাভার মতন বিস্ফোরিত হল। 
তিনি কৈলাসের দিকে মুষ্টি তুলে বললেন, পা-চাটা কুকুর ! বেল্লিক ! তোর বাপ-পিতামহ আমাদের বংশের নুন খায়নি ? 

মতন এমন কথা বলতে পারলি ? 
একটুখানি সরে গিয়ে কৈলাসচন্ত্র বললেন, আমার বাপ-ঠাকুর্দা আপনার বংশের নুন খেয়েছে তা ঠিক। কিন্তু আপনার 
নুন কেউ খায়নি। সেইজন্যই তো আমি এই বংশের প্রকৃত ধকারীর প্রতি আনুগত্য দেখাচ্ছি ! 
রাধারমণ ওঁদের দুজনের মাঝখানে চলে এসে কৈলাসচন্ত্রের কাধে হাত রেখে বললেন, কৈলাস, তুমি নিশ্চয়ই শুধু 
৮7558 525 
কৈলাসচন্ত্র তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ঘুষ ? জানি, ঘ্ৃষ-তঞ্চকতা-ফেরেব্বাজিতে দেশ ছেয়ে গেছে, গোল্লায় 
গেছে সব নৈতিকতা, তোমরাও এ সবের মধ্যে ডুবে আছ। তাই সব মানুষকেই তোমাদের মতন ভাব । তুমি যে এই কথাটা 
বললে, সে জন্য তোমাকেও ছাড়ব না, এই মামলায় জড়িয়ে তোমাকে দিয়েও জেলের ঘানি ঘোরাব । ছিঃ, ঘোষের পো, ছিঃ ! 
একটা কথা জেনে রেখো, ঘুষের লোভ দেখিয়ে ব্রাহ্মদের বশ করা যায় না। ্রা্মরা সত্যের পূজারী, তারা লোভ, 
বিলাসিতা, মাৎসর্যের অনেক উর্ধ্বে 
আপিলে নিকিতা 
বীরচন্দ্রের কাধ দুটি ঝুলে পড়েছে । তিনি আর কথা খুঁজে পাচ্ছেন না। রাধারমণ এবার আক্রমনোদ্যত সিংহের মতন 
শরীর ঝাড়া দিলেন। কৈলাস এতক্ষণ ধমকের সুরে কথা বলেছে, তিনি যথাযোগ্য উত্তর দিতে পারেননি । কিন্তু 
কৈলাসচন্দ্রকে এইভাবে জয়ীর মতন চলে যেতে দেওয়া যায় না। 
তিনি হেঁকে বললেন, ওহে নব্য ব্রাহ্ম কৈলাস, তুমি আমার আর একটি কথা শুনে যাও। তুমি খুব বারফাট্টাই করলে, 
কিনু বেশ কিছু খের হর খর আজান আমি তাদের লো অর হান পরাণ মুখ দেখেছ 
ঘোমটার আড়ালে খ্যামটাও কম দেখিনি ! আমি ঘুষের প্রস্তাব করিনি তোমার কাছে। আমি জানতে চেয়েছিলাম, কুমার 
নবদ্বীপচন্দ্রকে কত ক্ষতিপূরণ দিলে তোমরা খুশি হবে ! যদি তা কানে তুলতে না চাও, তা হলে যাও, মামলা করো ! ঘোষ 
বংশের পুরুষরা কখনও মামলা-মোকন্দমায় ভয় পায় না। কত মামলা তুমি করতে পার দেখব ! তোমাদের কত মুরোদ 
আছে তাও বোঝা যাবে । কত টাকা আছে ওই নবদ্বীপের ? আমরা বছরের পর বছর মামলা টানব, হাইকোর্ট থেকে সুপ্রিম 
কোর্টে যাব, দরকার হলে তার পরেও যাব লন্ডনের প্রিভি কৌনসিলে । সেখানে যেতে পারবে ওই ছোকরা নবদ্বীপ ? তাকে 
আমরা পথের ভিখিরি করে ছাড়ব ! ত্রিপুরার ঠাকুরলোকেরা কেউ ওই নিঃসম্বল কুমারের হয়ে সাক্ষি দিতে যাবে না। 
মামলার ভয় দেখাচ্ছ আমাদের ? 
সম্পত্তি, প্রয়োজনে রাজপ্রাসাদ পর্যস্ত বিক্রি করে দিয়ে মামলা লড়ব। শেষ পর্যন্ত যাব। তার পরেও যদি দৈবাৎ 
বিচারবিভ্রাটে রায় আমাদের বিরুদ্ধে যায়, তা হলেও রাজমুকুট নবদ্বীপ পাবে না। এ রাজমুকুট আমি নামিয়ে দেব 
ইংরেজের পায়ের কাছে। ত্রিপুরা শেষ হয়ে যায় যাক। 
এই প্রথম একটা জোর ধাক্কা খেলেন কৈলাসমন্ত্র, অবিশ্বাসে অস্পষ্ট হয়ে গেল তীর মুখ। আর্ত কণ্ঠে বললেন, সে কি, 
মহারাজ, ত্রিপুরার স্বাধীনতা আপনি ইংরেজদের কাছে বিকিয়ে দেবেন ! আমরা এখনও স্বাধীন বলে কত গর্ব করি। কত 
সুপ্রাচীন এই রাজবংশের ধারা-_ 
বীরচন্দ্র বললেন, আমি চলে গেলে ত্রিপুরার স্বাধীনতা এমনিতেই যাবে । ইংরেজরা জাল গুটিয়ে আনছে, আমি তাদের 
এতদিন ঠেকিয়ে রেখেছি। কুকি বিদ্রোহের ছুতোয় একবার ইংরেজ ফৌজ এ রাজ্যে ঢুকে পড়েছিল। আবার যদি কেউ 
কুকিদের ভা দে ভারা কুলে উদ তকে রাজী বহনে, আমলাতে পরেই দুখ, অর মরণ তেলে 
অরাজকতা, প্রজার সর্বনাশের চেয়ে ইংরেজ-শাসনও ভালো। 
রাধারমণ বললেন, ত্রিপুরার স্বাধীনতা যদি যায়, তা হলে তোমরাই তার জন্য দায়ী হবে, কৈলাস। মহারাজকে 
সরাবার চেষ্টা করে তোমরা নিজেরাও সর্বস্বান্ত হবে, ত্রিপুরা রাজ্যও ধ্বংস হয়ে যাবে । 
সবেগে মাথা নেড়ে কৈলাসচন্দ্র বললেন, না, না, ত্রিপুরার স্বাধীনতা নষ্ট হোক, তা আমি কোনওক্রমেই চাই না। যে- 
কোনও ভাবেই হোক, এ রাজ্যের স্বাধীনতা রক্ষা করতেই হবে। 
রাধারমণ বললেন, তা হলে শোনো, অযথা মামলা-টামলার মধ্যে যেও না। মাথা ঠাণ্ডা করো। তুমি বরাবরই রগ- 
চটা । মহারাজের অনুমতি না নিয়েই বলছি, তোমার ওই নবদ্ধীপচন্ত্রের জন্য আমরা মাসিক পাচশ টাকা বৃত্তির ব্যবস্থা করে 
দেব। তাই নিয়েই তাকে খুশি থাকতে বলো ! 
ফিরে এসে তক্তপোশের ওপর ধপাস করে বসে পড়ে কৈলাসচন্দ্র বললেন, পী-চ-শ টা-কা। 
২574 -548৭ 

পর্যন্ত মনোমোহিনীর সঙ্গে বীরচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হল নির্বিঘ্নে । আড়ম্বরের আতিশয্য নেই, সেই রাতেই 
বি ণুকার মহলটিতে নতুন আসবাব ও পালক্ক.এসেছে, ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে সব দেওয়াল । ঘরের 
উরকোণে চারটি উজ্জল ারানী ভানুমতী জলককারে সেজে, হল অযলিনের শাড়ি পরে পালের বাছ ধরে 
রর নাহি ডা 


শুধু কৌতৃহল। মধ্যরাত্রে বীরচন্ত্র প্রবেশ করলেন সেই কক্ষে, গায়ের সিন্কের জামাটি গেছে ঘামে, মুখে ক্লান্তির চিহ্ন, 
সারাদিন অনেক ধকল গেছে, বিবাহের অনুষ্ঠান ছাড়াও হঠাৎ সন্ধ্যাকালে ব্রিটিশ পলিটিক্যাল 874 র 
কাটাকুটি করেছেন ৮৮74 পু প্রতি 
তারা লোভ জালেনি, আকৃষ্ট হয়েছিলেন এই বিশেষ দুরন্ত কিশোরীটির প্রতি, সেই জন্যই মনোমোহিনীকে বিবাহের 


জন্য এত ব্যস্ত হয়েছিলেন। 
৮৩ 


ভেতরে এসে তিনি থমকে দাঁড়িয়ে নববধূর রূপ দর্শন করতে লাগলেন । হঠাৎ তর দৃষ্টিবিভ্রম হল। পালঙ্কের ওধারে 
এই কিশোরীটি কে? এ যে ভানুমতী ! ঠিক এই বয়েসেই ভানুমতী এসেছিল বাসরশয্যায়, এই অলঙ্কারগুলিই ছিল তার 
অঙ্গে। সেই বয়েসের ভানুমতীর সঙ্গে মনোমোহিনীর মুখের যে আশ্চর্য মিল, তা বীরচন্দ্র এই প্রথম প্রত্যক্ষ করলেন। 
অভিমান ভরে ভানুমতী প্রাণত্যাগ করেছিল, আবার সে-ই কি তবে ফিরে এল এই রাতে ! না, না। তা কী করে সম্ভব ! 
রিড চর রাহি রগ দহন 
সে নেই, সে নেই। 

অবসন্ন ভাবে পালক্কে ঠেস দিয়ে মহারাজ অস্ফুট স্বরে বলতে লাগলেন : 

দেবি ! তুমি তো স্বরগ পুরে, জানি নাকো কতদূরে 

কোন্‌ অন্তরাল দেশে করিতেছ বাস 

পশিতে কি পারে তথা মানবের আশালতা... 

মুলোমোহিী এগিয়ে এনে বিক্দিতভাবে জিজেন করল, কী বলছেন, পড় ভু? বুঝতে পারছি না 

বীরচন্ত্র দুহাতে মুখ চাপা দিয়ে হু-হ করে কেঁদে ফেললেন। এই মারা তা REA 
হলেন তীর প্রথম রানীর জন্য। 


7১৭ ॥ 


ভি 
গৃহ সংলগ্ন উদ্যানটি বড় সুচারু, মধ্যে একটি দিঘি, তাব নাম কমল সরোবর, সেখানে সত্যি কমল ফুটে আছে। 
পাশের বাড়িটির নাম শান্তি কুটির, সেখানে থাকেন বিখ্যাত বাগী প্রতাপচন্ত্র মজুমদার । পেছন দিকের একটি বড় 
অন্্রালিকায় এক সঙ্গে বসবাস করছেন কয়েকটি ব্রাহ্ম পরিবার, সেটির নাম দেওয়া হয়েছে মঙ্গলবাড়ি। পথ চলতি লোকেরা 
এই পল্লীটিকে বলে বেম্মোদের আখড়া । 

প্রতি রবিবার বেলা দশটা-এগারোটার সময় কমল কুটিরের সামনে রীতিমতন ভিড় জমে যায়। 

ব্ৰাহ্মসমাজ ত্রিধাবিভক্ত হয়েছে বটে, কুচবিহার-কাহিনীর পর কেশবচন্দ্রের জনপ্রিয়তা কিছুটা ক্ষুণ হয়েছে তাও ঠিক, 
তবু তার তক্তসংখ্যা এখনও যথেষ্ট । ছেলে-ছোকরারা এখন কেশববাবুকে পরিত্যাগ করে সাধারণ ব্রাহ্মসমাজে যায়, কিন্তু 
মধ্যবয়সীরা এখনও কেশববাবুর অনুরাগী এবং তীদের পরিবারের ছেলেমেয়েরাও দলত্যাগ করেনি । প্রতাপ মজুমদারের 
মতন অনেকেই কেশববাবুর সর্বাঙ্গীণ সমর্থক। 

কুচবিহার-বিহারের ব্যাপারটা ঘটে গেছে বছর চারেক আগে, তা নিয়ে বিতর্ক চলেছে এখনও । কেশববাবু নিজেই 
বাল্যবিবাহ রোধ করার জন্য মেয়েদের বিয়ের নিশ্নতম বয়েস চোদ্দ বছরে বেঁধে দেবার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু 
কুচবিহার রাজবাড়ি থেকে তের বছরের কন্যা সুনীতির বিবাহের প্রস্তাব আসার পর কিছু দ্বিধা করে শেষ পর্যন্ত তিনি রাজি 
হয়ে গেলেন। এ কী রাজপরিবারের সঙ্গে কুটুম্বিতা করার আগ্রহে ? ব্রাহ্মসমাজের এক বড় প্রবক্তা কেশববাবু, অথচ তার 
কন্যার বিবাহ হবে হিন্দু পরিবারে, হিন্দু মতে ? তা হলে আর আদর্শ রইল কোথায় ? কেশবপক্ষীয়রা যুক্তি দেখিয়ে বলেন, 
অপ্রাপ্তবয়স্ক পাত্র ও পাত্রীর বিবাহের অনুষ্ঠান হবে শুধু, তারা স্বামী-স্ত্রীরূপে বসবাস করবে প্রাপ্তবয়স্ক হবার পর, কিশোর 
রাজা ততদিনে বিলেত ঘুরে আসবে, সুতরাং সপ 
মতই মেনে চলবেন। বিরুদ্ধ পক্ষ তখন বলেন, তা হলে তো এই যুক্তিতে বা ছুতোয় অনেকেই নাবালিকার বিবাহ দিয়ে 
বলবে, ওরা স্বামী-স্ত্রী হিসেবে এখন একসঙ্গে থাকবে না। নাবালক-নাবালিকা বিবাহের পর দাম্পত্য জীবনযাপন করছে কি 
না, তা পরীক্ষা করে দেখার জন্য কি ইন্সপেক্টর নিয়োগ করতে হবে ? একটা আদর্শ প্রচার করতে গিয়ে কেশববাবু নিজের 
পরিবারেই দৃষ্টান্ত স্থাপন করতে পারলেন না, পথভ্রষ্ট হলেন? 

সারিতে পক্ষের দুপান-উতোর আরও বহর চললেও এ কথা ঠিক, কেশববাবুর ব্যক্তিগত সততা সমস্ত প্রশ্নের উর্ধ্বে । তার 

চরিত্রের দৃঢ়তা, নীতি ও সুরুচিবোধ বাংলার যুবসমাজকে উদ্ধুদ্ধ করেছে দীর্ঘদিন । একেশ্বরবাদ, সমাজসংস্কার, শিক্ষাবিস্তার 

নানার লারা আপের জনয জনত, ডেটা চলিতে মেজো তিন যিনা মহত হিত বিষয় নানারকম কুলা 
প্রচার শুরু করেছিল, তখন বাংলার ডেমোস্থেনিশ কেশববাবু সিংহবিক্রমে তাদের মুখের ওপর জবাব দিয়েছেন। যারা 
ব্ৰাহ্মধৰ্মে দীক্ষা নেয়নি, এমন অনেকেও ওঁর অনুরাগী । 

মাদকবর্জনের দাবি নিয়েও ভারতবধীয় ব্রাহ্মসমাজের কর্মীদের সহায়তায় এক আন্দোলন শুরু করেছেন। 
এখন পাড়ায় পাড়ায় মদের দোকান, বিলাতি মদের ছড়াছড়ি, আবগারি আইন বলতে তেমন কিছু নেই । অঢেল 
মদ বিক্রি করে মুনাফা লুটছে ইংরেজ ব্যবসায়ীরা, আর সেই মদের নেশায় উচ্ছন্নে যাচ্ছে এ দেশের 'অল্পবয়েসী ছেলেরা ৷ 

মদের মাত্রাজ্ঞান নেই বলে পটাপট মরেও যাচ্ছে অনেকে । | 

কেশববাবু কিছুসংখ্যক উদ্যমী যুবকদের নিয়ে “ব্যাড অফ হোপ" নামে একটি "দল গড়েছেন, বাংলায় ‘আশা বাহিনী’ । 
তারা প্রতি রবিবার সকালে মাদক নিবারণী গান গেয়ে নগর পরিক্রমা করে, সঙ্গে থাকে খোল করতাল। “মদ না গরল' 
নামে একটি পত্রিকাও বিলি হয়। অনেক রাস্তা ঘুরে ঘুরে সেই আশা বাহিনী এসে থামে কমল কুটিরের সামনে । সেখানে 
পথের ওপর রয়েছে শোলা ও খড় দিয়ে তৈরি বিশাল ও বিকট একটি মূর্তি, তার গায়ে লেখা ‘মদ রাক্ষসী' । মূর্তিটির 


৮৪ 


পেটের মধ্যে থাকে সোরা-গন্ধক-বারুদ, একটু আগুন লাগলেই মদ রাক্ষসী দাউ দাউ করে জ্বলে ওঠে এই রাক্ষুসী-বাজি 
টির তাদের মধ্যে মদো-মাতালরাও থাকে, আর কিছু রসিক ছোকরা বাজি দেখার 
বদলে কেশববাবুর বাড়ির অন্দরের দিকে উঁকিঝুঁকি মারে। কেশববাবুর কন্যা-ভাগ্য অতি ভালো, তীর পাচটি কন্যাই অতীব 
বড় দুটির বিবাহ হয়ে গেছে বাকি তিনজনকে কেউ কেউ কবিত্ব করে বলে থ্ি গ্রেসেস। 
মদ-রাক্ষসীর মূর্তিতে এখনও আগুন ছোঁয়ানো হয়নি, আশা বাহিনী তার সামনে নেচে নেচে গান ধরেছে : 
পয়সা দিয়ে গরল গেলে ইহকালটি মজিয়ে গেলে 
পরকালে তপ্ত তেলে করবে ভাজা ভাজা 
ও ভাই খিদের জ্বালায় তুর্কি নাচন মদে দুঃখ হয় না মোচন 
এখন খাচ্ছ খাও পাবে যমরাজের সাজা । 
ঘরে কাদে মাগ ছেলে... 
ভিড়ের মধ্যে শশিভূষণের হাত শক্ত করে চেপে ধরে আছে ভরত তার শুধু হারিয়ে যাওয়ার ভয়। সারি সারি 
বাড়িওয়ালা রাস্তা দেখলে তার একই রকম মনে হয়। এই সব রাস্তায় একটুক্ষণ শশিভূষণকে না দেখলেই ভরত অগাধ 
জলে ডুবে যাবার মতন আকুপাকু করে। 
কয়েকদিন ধরে শশিতৃষণ ভরতকে কলকাতা শহর চেনাচ্ছেন। নিজের অসুখের সময় শশিভূষণ ভরতের দিকে 
মনোযোগ দিতে পারেননি । একদিন তিনি বন্ধুদের সঙ্গে জুড়িগাড়ি করে যেতে যেতে দেখলেন, কালীঘাটের রাস্তায় ভরত 
র ছড়ানো পয়সা কুড়োচ্ছে। ভরত শেষ পর্যন্ত তার রাজরক্তের মহিমা অক্ষুণ্ন রাখতে পারেনি, খিদের জ্বালায় 
সে কাঙালিদের সঙ্গে ভিড়ে গিয়েছিল, রাস্তা থেকে পয়সা কুড়িয়ে সে মুড়ি মুড়কি কিনে খেত শশিভূষণ তাকে দেখতে 
পেয়ে কান ধরে টেনে তুলেছিলেন গাড়িতে। এখন আবার শশিতৃষণ ভরতের শিক্ষার ভার নিজে নিয়েছেন । 
শশিকৃষণের কাছেই দাড়িয়ে আছে প্যাস্টালুন ও চায়না কোট পরা, জেনারাল আ্যাসেম্বলি কলেজের একটি ছাত্র, নরেন 
দত্ত। আজ তার মুখখানি উদাসীন, চক্ষুদুটি উদ্‌ত্রান্ত। সে চেয়ে আছে বটে, কিন্তু কিছুই যেন দেখছে না। সে এখানে 
দাড়িয়ে আছে, কিন্তু তার মন নেই এখানে । 
আশা বাহিনী গান শেষ করার পর একে একে প্রবেশ করতে লাগল কমল কুটিরের মধ্যে । অনেকক্ষণ পদব্রজে আসার 
পর তারা ক্লান্ত, বতুতা স্বয়ং কেশবচন্দ্র তাদের হাতে একটা করে মিষ্টি তুলে 
দেবেন। একটু পরে সমবেতভাবে শুরু হবে প্রার্থনা 
নরেন মাঝে মাঝে এই স্গীতানানে অংলহন করে। সে ভারতবর্ষী় গরম এবং সাধারণ জিনা: দু দলের 
অনুষ্ঠানেই যায়। তার পক্ষপাতিত্ব নেই । সে নিজে এখনও ব্রাহ্মধর্মে দীক্ষা নেয়নি, গায়ক হিসেবেই তার ডাক পড়ে। 
এক বন্ধু নরেনের পিঠে হাত দিয়ে বলল, কি রে, বিলে, চল, ভেতরে যাবি না? - 
নরেন যেন অকারণে বেশি চমকিত হল, তার শরীর কীপল ৷ খানিকটা রুক্ষভাবেই সে বলল, না, আজ আর যাব না ! 
তারপর সে হনহন করে হেঁটে চলে গেল অন্যদিকে । 
মদ-রাক্ষসীর মূর্তিটা পুড়ে শেষ হয়ে যাবার পর যখন ভিড় ছত্রভঙ্গ হয়ে গেল, শশিভৃষণ ভরতকে জিজ্ঞেস করলেন, 
কেমন লাগল ? সব বুঝলি ? গরল মানে জানিস ? 
ভরত বলল, জানি । 
শশিভূষণ আবার জিজ্ঞেস করলেন, মদ চেখে দেখেছিস কখনও ? 
ভরত এবার সবেগে দু দিকে ঘাড় নাড়ল। 
শশিভৃষণ চলতে চলতে বললেন, আমার বাবা বেশি মদ্যপান করে অকালে গেছেন। আমার বড় দাদার সঙ্গে পরিচয় 
ছিল চোরবাগানের কালী সিঙ্গির, অত'বড় একটা তেজী পুরুষ, অথচ মাত্র তিরিশ বছরেই, আর মাইকেল মধুসূদনের নাম 
শুনেছিস তো, তিনিও, এ রকম আরও কত , সেই জন্য আমি মদ ছুঁই না, জীবনে কখনও, তুইও প্রতিজ্ঞা কর, কোনওদিন 
মদ স্পর্শ করবি না ! ঈশ্বরের নামে বল... 
ভরত রাস্তার বাকের একটি শিবমন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এখানে গিয়ে প্রতিজ্ঞা করি ? 
শশিভূষণ বিরক্ত হয়ে এক ধমক দিয়ে বললেন, তোকে কতবার বলেছি না, মন্দিরে-মসজিদে-গির্জেয় ঈশ্বর থাকেন না ! 
ঈশ্বরকে নিজের মন দিয়ে উপলব্ধি করতে হয়। মনে মনে প্রতিজ্ঞা কর। নিজের ভাবের ঘরে যে চুরি করে, সে মন্দির- 
মসজিদ-গির্জিয় গিয়ে যতই ভড়ং দেখাক, সে সব মিথ্যে ! 
১৮75৮ মনে মনে প্রতিজ্ঞা করেছি ! 
শশিভূষণ বললেন, চল, এবার ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে যাই ! 
কাছেই ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বার । শশিভৃষণ এখন প্রায় সুস্থই বলা যায়, শুধু দু'একটি উপসর্গ আছে। 
তিনি ত্রিপুরায় ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আজই ডাক্তারবাবুর কাছ থেকে শেষ ওষুধ নিয়ে তিনি কয়েকদিনের মধ্যে 
রওনা হবেন মনস্থ করেছেন। 
ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চেম্বারে তখনও কয়েকটি রোগী রয়েছে। শশিভূষণ ভরতকে নিয়ে অপেক্ষা করতে 
লাগলেন বাইরে । মহেন্দ্রলালের চেহারা অনুপাতে গলাটিও বাজখাই । ডাক্তারদের গুপ্তিমন্ত্রে-শপথ অনুযায়ী তিনি রোগীদের 
রোগ বিষয়ে আলোচনা করেন নিম্নস্বরে। যাতে অন্য কেউ শুনতে না পায়। কিন্তু অন্যান্য বিষয়ে আলোচনা যেন তার চেম্বার 
ছাড়িয়ে গড়ের ময়দান পর্যন্ত পৌছে যায়। 
যেমন, শেষ রোগীটি দেখার পর তিনি চিৎকার করে তীর সহকারির উদ্দেশে বললেন, শওকত, এনার কাছ থেকে 
ষোলো টাকা ভিজিট নিয়ে রশিদ লিখে দাও ! 
রোগীটি হাতজোড় করে বলল, ডাক্তারবাবু, আপনি অতি মহানুভব, আপনার নাম শুনে এসেছি, কিন্তু আমি অতি 
দরিদ্র, দু'বেলা অন্ন জোটে না, আপনার ফিস দেবার ক্ষমতা নেই। আপনি যদি দয়া করেন... 


৮৫ 


মহেন্দ্রলাল বললেন, দয়া ? ডাক্তার-রুগীর সম্পর্কের মধ্যে আবার দয়া আসে কী করে ? ফেল কড়ি মাখ তেল ! 
ডাক্তারকে পয়সা না দিলে, ওষুধের দাম না দিলে সে চিকিৎসায় ফল হয় না, তা জান না? ষোলো টাকা দিতে না পার, 
কত দিতে পারবে? 

লোকটি বলল, আজ্ঞে, আমার সামর্থ কিছুই নেই। আমি গরিব চাষী। এ বছর আষাঢ় মাসেও বিষ্টি হয়নি, হাতে 
একটা আধরাও নেই। এবারকার মতন যদি মাপ করেন, শরীরের তাগত ফিরে পেলে 

মহেন্লাল দু কোমরে হাত দিয়ে লোকটির সামনে পাহাড়ের মতন দাড়িয়ে বললেন, বটে ! একটি আধলাও নেই ! 
তোমার কষ্ট শুনে আমার চোখে জল আসছে হে ! তোমার একটি আধলাও না থাকলে আমি তোমায় হাজার আধলা দেব। 
তোমার বাড়ি তো গুসকরা। এক আধলাও না থাকলে ফিরবে কী করে ? তোমার রাহা খরচা, খাই খরচা সব আমি দেব। 
তার আগে একটু সার্চ করে দেখতে হবে যে ! শওকত, লোকটার ট্যাক খুলে দেখে নাও তো ! 

মহেন্দরলালের সহকারি শওকত মিঞা একজন রোগা-পাতলা মাঝবয়েসী মানুষ, মুখে তীক্ষ বুদ্ধির ছাপ, ঠোটে সব 
সময় মৃদু হাসি। তিনি এসে প্রথমে মহেন্দ্রলালকে বললেন, আপনি ঠিকই ধরেছেন, স্যার ! তারপর লোকটি ধুতি ধরে টান 
দিতেই সে কোমরে বীধা-বেশ মোটাসোটা একটি পুটলি চেপে ধরল দু হাতে । 

মহেন্দ্রলাল প্রচণ্ড ধমক দিয়ে বললেন, হাত সরাও, খুলে দেখব কত আছে! 

শওকত বলল, আটচন্লিশ টাকা, আর একটা আধুলি ! 

মহেন্্রলাল রোগীটিকে বললেন, ওহে, তোমার তো কিছু নেই। আমি এক হাজার আধলা দেব বলেছিলাম, সাত টাকা 
তের আনা নিয়ে বাড়ি যাও। বাকি সব আমার ! 

লোকটি হাউ হাউ করে কেঁদে উঠে বলল, গোস্তাকি হয়ে গেছে হুজুর, এবারকার মতন ক্ষমা করে দ্যান হুজুর ৷ 

মহেন্দ্রলাল বললেন, লোকটা অনেক সময় নষ্ট করেছে। শওকত, আমার ফি ষোলো টাকা আর আমাদের বিজ্ঞান 
কেন্দ্রের জন্য কুড়ি টাকা চাদা কেটে নিয়ে ওর বাকি পয়সা ফেরত দাও ! 

লোকটি মহেন্দ্রলালের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বলল, অত টাকা নেবেন না হুজুর, মহাবিপদে পড়ে যাব, 


ওহে শওকত, পুটুলিটা ফেরত দিয়ে একে তাড়াতাড়ি বিদেয় করো ! 

লোকটি তৎক্ষণাৎ কান্না থামিয়ে ধুতি গুছিয়ে সরে পড়ল। 

শওকত বলল, লোকটার পাটের ব্যবসা আছে স্যার । অনেক টাকা । আপনি কিছু না নিয়ে ছেড়ে দিলেন? 

মহেন্দ্রলাল বললেন, আমি কান্নাকাটি সহ্য করতে পারি না । আপদ বিদায় হয়েছে বাচা গেছে। 

তারপর তিনি গুনগুন করে একটা গান ধরলেন : “পঞ্চভৃতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাদে... । 

চেম্বারের পর্দা সরিয়ে বাইরে পা দিয়ে শশিভূষণকে দেখতে পেয়ে গান থামিয়ে হাসলেন । বললেন, সব শুনলে 
নিশ্চয়ই ভাবলে, আমি চশমখোর । রুগীদের টাক খুলে দেখি ! ব্যাপার কী জান না তো, আমি কিছু গরিব-গুর্বো রু 
মাগনায় দেখি, তাদের ওষুধপথ্য কিনে দিই, যাদের সামর্থ্য নেই, তারা কি বিনা চিকিৎসায় মারা যাবে ? কিন্তু এই কথা রটে 
যাবার পর এখন যাদের রেস্তোর জোর আছে, মদ-মাগীতে পয়সা ওড়ায়, তারাও আমার কাছে চিকিচ্ছে করিয়ে ফি দিতে 
চায় না। গুয়োর ব্যাটারা আমার সামনে এসে মড়াকান্না জুড়ে দেয় । আমি কি দানছত্তর খুলেছি £ আমার নিজের বাড়ির 
একটা খরচ আছে, বিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য পয়সা জোগাড় করতে আমার মুখের রক্ত উঠে যাচ্ছে, ই, যত্তো সব ! 

- আবার চেম্বারে এসে বসে তিনি জিজ্ঞেস করলেন, তুমি এখন এলে যে ? তোমার তো বিকেলে আসার কথা । আমাকে 

একবার বউবাজারে বিজ্ঞান কেন্দ্রে যেতে হবে। 

শশিভূষণ বললেন, আজ্ঞে কেশববাবুর বাড়ি গেসলুম, তাই ভাবলুম আপনার এখান থেকে একবার ঘুরে যাই, যদি 
আপনাকে পাওয়া যায়। 

মহেত্দ্রলাল ভুরু কুঁচকে বললেন, কেশববাবুর বাড়ি...তুমি ওদের খাতায় নাম লিখিয়েছ নাকি ? 

শশিভূষণ বললেন, না, তা নয়। এই ছেলেটাকে নিয়ে গেসলুম মদ-রাক্ষসী দেখাতে । 

মহেন্দ্রলাল বললেন, অ, তামাশা দেখতে গিয়েছিলে। হুঃ ! নেচে-গেয়ে আর বাজি পুড়িয়ে উনি মদ খাওয়া ছাড়াবেন ! 
এরপর দেখবে পাকা পাকা মাতালরাও ওই সঙ্গে নাচবে-গাইবে ! সব জ্ঞানপাপীর দল ! 


শত 


শিখলে সাকার-নিরাকার ফুৎকারে উড়ে যাবে ! 

শশিভৃষণ বিনীতভাবে মৃদু প্রতিবাদের সুরে বললেন, আজ্ঞে, ধর্ম নিয়ে ইদানীং যে এক প্রবল সংশয়ের সৃষ্টি হয়েছে, 
তা তো মানতেই হবে ! মনোজগতে আলোড়ন চলতে থাকলে বাইরের জীবনে সুস্থির হওয়া যায় না। হিন্দুরা খুবই ধন্ধের 
মধ্যে পড়েছে। এতকাল হিন্দুরা নানা রকম ঠাকুর-দেবতার পুজো করে, আচার-অনুষ্ঠান, সংস্কার-কুসংস্কার নিয়ে বেশ ছিল। 
মুসলমানরা নিরাকার আল্লার ভজনা করে। মুসলমান যুগেও হিন্দুরা নানান মূর্তিপূজার প্রথা পাল্টাবার কথা চিন্তা করেনি। 
কিন্তু এখন হয়েছে মহামুশকিল। ইংরেজরা স্থায়ী হয়ে বসেছে, এখন হিন্দুরা মনে করে সভ্য হতে গেলে ইংরেজি শিখতে 
হবে, ইংরেজদের মতন পোশাক পরতে হবে, তাদের মতন খানা খেতে হবে । অনেক বাঙালি যোগ্যতায় ইংরেজের সমকক্ষ 
হয়েও উঠেছে, কিন্তু তারা ধাক্কা খায় ধর্মের ব্যাপারে । মাড়ি-খড়-পাথরের পুতুল ঠাকুর পুজো নিয়ে সাহেবরা হাসি-ঠাট্টা, 
৮৬ 


রি LT 
|| 

__ সেই জন্যই ব্রাহ্মরা নিরাকার পরম্বন্মের আমদানি করলেন ! 

_ হিন্দুধৰ্মে পরম ব্রহ্ষমের ধারণা আগেও ছিল । অন্য ধর্ম থেকে আমদানি করতে হয়নি, তবে সবাই মানত না। এক 
সময় দলে দলে বাঙালি ছেলেরা যে খ্রিষ্টান হচ্ছিল, ব্রাহ্মরা তা যে রুখে দিয়েছেন, তা তো স্বীকার করতেই হবে। 
45559 কিন্তু কেশববাবুই যে তরুণদের মধ্যে একেস্বরবাদের প্রতিষ্ঠা করেছেন, সেটা 
অবশ্য মানা । 

_- কেশববাবু হিন্দু পরম্রন্ষের সঙ্গে খিস্টানদের পরম ব্রহ্মকেও খানিকটা মেশাননি ? সাহেবদের জবাব দেবার জন্য 
গদগদতাবে, যিশুর নাম উচ্চারণ করা আর কথায় কথায় বাইবেল থেকে কোট করা, এসব কী ? এই আমাদের শওকতকে 
জিজ্ঞেস করো, মোছলমানেরা নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝাবার জন্য বাইবেল নিয়ে টানাটানি করে? | যে ব্ৰাহ্ম 
দল, তাদের ্র্থনাগৃহটা ভালোভাবে লক্ষ করেছ ছড়া গির্জের ধাচের । লোকে বলে, ওটা কেশববাবুর গি 

__ হ্যা, গোড়ার দিকে কেশববাবু অনেকটা ঝুঁকেছিলেন বটে । অনেকে ভেবেছিল, উনি বুঝি হিটানই হয়ে যাবেন। 
কিন্তু এখন অনেক বদলে গেছেন। এখন বুঝেছেন, সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য এঁতিহ্যকে বাদ দিলে চলবে না। 
এখন তার দলে নামগান, সঙ্কীর্তন হয়। 

_- জানি, জানি ! সেও তো আবার চরম জায়গায় পৌঁছে যায় । মুঙ্গেরে কী হয়েছে জান না? 

__-আজ্জে না। 

__ ত্রাহ্ষধর্ম প্রচার করতে কেশববাবু সদলবলে বোম্বাই গিয়েছিলেন । পথে থেমেছিলেন মুঙ্গের শহরে ৷ সেখানে আগে 
থেকেই ব্রাহ্মদের আখড়া আছে। ভক্তির আতিশয্যে সেখানকার ব্রাঙ্ষিকারা ঘটি ঘটি জল কেশববাবুর পায়ে ঢেলেছে, 
i লা সা 

_- সে রকম দু'একবার বাড়াবাড়ি হতে পারে । এখন হয় না। রামকৃষ্ণ সঙ্গে কেশববাবুর 
যোগাযোগ হয়েছে। ভক্তিবাদের সঙ্গে মিলেছে জ্ঞানবাদ। আমার তো মনে হয়, এই দুটির মিশ্রণই সাধারণ মানুষের কাছে। 

-_ দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর, তাঁর কথা বেশ শোনা যাচ্ছে ইদানীং বিদ্যাসাগরমশাইও একদিন বলছিলেন বটে । 
তিনি নাকি পরমহংস, ২১৮১1৮৯1১১৮ 
একটা ডব্কা সীওতালী মাগীর সামনে লোকে যে কী করে টিপ টিপ করে প্রণাম করে, তা আমি কিছুতেই বুঝি না। 
বেটে কোথাও হাদীস কা লাহে? 

শশিভূষণ নিজে ূর্তিপূজায় একেবারে অবিশ্বাসী হলেও মহেন্্রলালের মুখে এই কথা শুনে শিউরে উঠলেন। তিনি 
আড়চোখে তাকালেন ভরতের দিকে ।.তার মুখখানা হা হয়ে আছে, চোখ দুটো যেন ঠিকরে বেরুচ্ছে। শশিভূষণ ভাবলেন, 
মহেন্দ্রলালের এ রকম উক্তি কালীভক্ত শাক্তরা শুনলে যে তাকে মেরে ফেলতে চাইবে! . 

মহেন্্রলাল নিজের কপাল চাপড়ে বললেন, কেশববাবু ! তাকে কি আমি কম চিনি ? আমাদের বিজ্ঞান প্রতিষ্ঠানেও 
তিনি এক সময় কত কাজ করেছেন। যেমন ওঁর চরিত্রের দৃঢ়তা, তেমনি নেতৃত্ব দেবার ক্ষমতা ৷ ইচ্ছে করলে উনি কত বড় 
কাজ করতে পারতেন, তা নয়, শুধু একটা ছোট গুষ্টির রু হয়ে রইলেন । কেশববাবু আসল কাজ কি শুরু করেছিলেন . 
জান? যদি তিনি. শুধু ওই একটি কাজ নিয়ে লেগে থাকতেন, তা হলে মহা উপকার হতো এ দেশের । কেশববাবুই প্রথম 
বাঙালিদের ভারতীয় হতে শেখাচ্ছিলেন। এখনও বাড়িতে একজন পাঞ্জাবি বা মাদ্রাজি ভদ্রলোক এলে লোকে বলে একজন 
বিদেশি এসেছে। কিন্তু পাঞ্জাব বা মাদ্রাজ যে বিদেশ নয়, আমরা যে শুধু বাঙালি নই, ভারতীয়, একথা আগে কে বলেছে? 
কেশববাবু পত্রিকা বার করলেন, তার নাম বেঙ্গলি মিরার নয়, ইন্ডিয়ান মিরার । বক্তৃতার সময় উনি প্রায়ই নেশান বা 
ন্যাশনাল শব্দ ব্যবহার করতেন । আমরা বেঙ্গলি রেস কিন্তু ইভিয়ান নেশান। 

শশিতৃষণ বললেন, ঠিক, এমন কথা আগে কেউ তেমন বলেনি। 

মহেন্দ্রলাল বললেন, সিভিল ম্যারেজ আইন পাশ হবার সময় কেশববাবু কী বলেছিলন জান ? আমরা মুসলমান নই, 
খ্রিষ্টান নই, আমরা হিন্দু নই, আমরা ভারতবাসী। এ একটা কত বড় কথা । এই বোধটা আমাদের ছিল না বলেই তো 
ইংরেজ এসে সকলের ঘাড়ের রক্ত চুষছে । আমেরিকাতেও নানা জাতের মানুষ আছে, কিন্তু তারা সবাই আমেরিকান, সেই 
জন্যই তো দেশটা ধা ধা করে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নেতাদের এখন এই আদর্শের প্রচারটাই প্রধান কাজ নয় ? 

একটা দীর্ঘশ্বাস ফেলে, একটুক্ষণ চুপ করে থেকে, মহেন্দ্রলাল আবার বললেন, যাক, অনেক বকবক করলাম, দেরি 
হয়ে গেল। দেখি, তোমার হাতটা দাও, কেমন আছ বল। 

শশিভূষণ বললেন, আজ্ঞে, এখন তো ভালোই আছি। দিব্যি হাঁটাচলা করতে পারি। খিদেও বেড়েছে। এখন আমি 
ত্রিপুরায় ফিরতে পারি ? 

শশিভৃষণের নাড়ি পরীক্ষা করতে করতে মহেন্্রলাল বললেন, যাও । কোনও কমপ্লেন যদি না থাকে, যাবে না কেন? 

শশিভূষণ বললেন, তেমন কিছু নেই, তবে মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে। রাত্তিরে নানা রকম দুঃস্বপ্ন দেখি, 
সেগুলো স্বপ্নই, ঘুম ভেঙ্গে যায় 

মহেন্্রলাল শশিভূষণের হাত ছেড়ে দিয়ে হা, হা শব্দে অষ্টহাস্য করে উঠলেন। শশিভূষণের ঘাড় চাপড়ে বললেন, 
শোনো হে, তোমার বয়ে পুরুষদের মাখা বমি রোগ আরব তাড়ানোর খাটি ওষুধ কী জা বি পূর্বক বু ধু 
“ঘঙ। বিশেষরূপে কারদকে বহন করো । তেমন কিছু ভাবোনি 

শশিতৃষণ বললেন, জান জহি নাই 

মহেন্দ্রলাল বললেন, তোমাদের ঈশ্বর নিরাকার হোন আর যাই .হোন, নারী কিন্তু সাকার। পুরুষও সাকার । এই 
সাকারে সাকারে মিলন হচ্ছে প্রকৃতির নিয়ম । তাতেই আত্মার সুখ ত্রিপুরায় যাচ্ছ যাও, কিন্তু বেশিদিন একা থেক না। 

৮৭ 


শশিভৃষণ বললেন, এই ছেলেটিকে একবার. একটু দেখে দিন তো। ও সর্বক্ষণ খাই খাই করে। অস্বাভাবিক খিদে, 
বাগানে গিয়ে তেঁতুলপাতা চিবিয়ে খায় । এ রকম খিদেও মনে হয় কোনও অসুখ । 

মহেন্দ্রলাল আবার হেসে বললেন, খিদে আবার অসুখী কী হে? খাদ্য পেলেই খিদে থাকে না । উঠতি বয়েসের ছেলে, 
এখন দু'বেলা পেটপুরে খেলে পাঠ্যা জোয়ান হবে। ৃ 
" তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন ভরতের দিকে ভরত জড়সড় হয়ে গেল সেই দৃষ্টির সামনে । 

মহেন্দ্রলাল মাথা দোলাতে দোলাতে বললেন, রোগ নেই, কোনও রোগ নেই। খাবি, যত ইচ্ছে খাবি। বড়লোকের 
বাড়িতে থাকিস, খাবারের অভাব কি ? মনে করে খেতে না দেয়, চুরি করে খাবি। তেতুলপাতাও মন্দ কিছু না। টুলো 
পণ্ডিতের ছাত্ররা ওই দিয়ে ভাত খেত । এই ছেলে, তুই লেখাপড়া করিস ? Jj 

ভরত ঘাড় নাড়ল। 

মহেন্দ্রলাল বললেন, পড়, মন দিয়ে পড়বি। বিজ্ঞান পড়তে শেখ। বিজ্ঞান ছাড়া গতি নেই। তোর এই দাদাটি যদি 
ব্রাহ্মদের দলে ভেড়াতে চায়, সটকে পালিয়ে আসবি । নিজে ভালো-মন্দ বিচার করবি, নিজেই নিজের ধর্ম তৈরি করে নিবি। 
তোকে একটা বীজমন্ত্র দিয়ে দিচ্ছি, সেটা জপ করবি সব সময় : পঞ্চভূতের ফাদে ব্রহ্ম পড়ে কাদে... পঞ্চভুতের ফাদে ব্রহ্ম 


নে 
এ ভন 
৩2৩ Ae & 
w 
E20 mcmama 
> 0১৮ ॥ 


হেদোর পুকুরের এক ধারে জেনারেল ত্যাসেম্বলি ইনস্টিটিউশন নামে কলেজ । এই পুকুরটি পানায় মজে গিয়েছিল, 
সম্প্রতি তার সংস্কার করা হয়েছে, পার্শ্ববর্তী জমি সাফসুতরো করে লাগানো হয়েছে কিছু ফুলের গাছ, তারপর লোহার 
রেলিং দিয়ে ঘিরে দেওয়ায় বেশ একটা উদ্যানের রূপ ধারণ করেছে । কলেজের ছেলের এখানে এসে সিগারেট-চুরুট 
যোষিৎ-সংসর্গ বিষয়ক রসের আলোচনাও কম হয় না। 

আজ মেঘলা মেঘলা অপরাহ্ন, কলেজ ছুটির পর অধিকাংশ ছাত্রই বাড়ি ফিরে গেছে, এক তরুণ যুবা উদভ্রান্তের মতন 
ঘুরে বেড়াচ্ছে হেদোর বাগানে । কাছেই সিমলে পাড়ায় তার বাড়ি, আ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র দত্ত, এই কলেজের 
এক উজ্জ্বল ছাত্র । সে আগে প্রেসিডেন্সি কলেজে পড়ত, মাঝে ম্যালেরিয়া জুরে আক্রান্ত হয়ে পড়ায় সেখানে পরীক্ষা দিতে 
পারেনি, জেনারেল আ্যাসেম্বলিতে ভর্তি হয়ে এফ. এ পাশ করেছে, এখন বি. এ পাঠরত। নরেন্দ্র যে শুধু ছাত্র হিসেবেই 
চৌখস তা নয়, তার কুস্তি করা সবল শরীর, লাঠিখেলা, তরোয়াল খেলা, ক্রিকেট খেলায় সে দক্ষ । এক প্রদর্শনীতে মুষ্টিযুদ্ধ 
প্রতিযোগিতায় প্রথম হয়ে সে একটা রুপোর প্রজাপতি পুরস্কার পেয়েছে। সে রীতিমতন সুগায়ক, গান গাইকার জন্য অনেক 
জায়গায় তার ডাক পড়ে, পাখোয়াজ-এস্রাজের মতন অনেকগুলি বাদ্যযন্ত্র বাজাতে জানে, বন্ধুদের মধ্যে প্রবল তার্কিক, 
আড্ডাপ্রিয় । অন্যান্য যুবকদের তার জীবনীশক্তি যেন কয়েকগুণ বেশি, পৌরুষ-দৃপ্ত মুখমণ্ডল, বড় বড় চক্ষু দুটিতে 
কখনও কৌতুক, কখনও স্পর্ধার ৷ নরেন্দ্র সচরাচর একা থাকে না, বন্ধুরা তাকে ঘিরে থাকে । 
কিন্তু আজ কী হয়েছে নরেন্দ্র, সে বন্ধুদের সংসর্গ পরিত্যাগ করেছে, আকাশের মেঘের মতন তার মুখেও কিসের 
ছায়া। ঃ 

অন্যান্য দিন ছুটির পর সে মসজিদবাড়ি স্ট্রিটে বেণী ওন্তাদের কাছে গান শিখতে যায়। আহম্মদ খার শিষ্য বেণী 
ওস্তাদের গৃহে সর্বক্ষণই যেন সুর গমগম করে, নরেন্ত্রকে সেখানে নিয়ম করে গলা সাধতে হয়। কোনও কোনও দিন 
ওস্তাদের গুরু আহম্মদ কা স্বয়ং উপস্থিত থাকেন, সেই সব দিনে হয় খেয়াল-ঠুংরির নতুন নতুন তানের চর্চা । 

আজ নরেনের সেখানে যেতে ইচ্ছে করছে না। অন্তু গুহের কুস্তির আখড়ায় ব্যায়াম করতে যেতেও তার ভালো 

লাগে, সেখানে তার বন্ধু রাখালের সঙ্গে দেখা হয়, আজ সে আখড়াতেও যাবে না নরেন্দ্র । ব্রাহ্ম-সমাজের প্রার্থনা ও সঙ্গীত- 
আসরে যাবারও মন নেই, বরানগরে বন্ধুদের আড্ডাও তাকে টানছে না। সে আজ কোথাও যাবে না, বাড়িও ফিরতে চায় 
না। 

বাড়িতে এক নতুন উৎপাত শুরু হয়েছে, এফ এ পাশ করার পর থেকেই কন্যাদায়গ্রস্ত পিতাদের আনাগোনা চলছে। 
নামজাদা সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে, রূপবান-গুণবান, বিবাহ-বাজারে সে তো সুপান্র হিসেবে বিবেচিত হবেই । কেউ 
দশ হাজার, কেউ কুড়ি হাজার টাকা পণ দিতে চায়, অতি সম্প্রতি এক কন্যার পিতা নরেন্দ্রকে বিলেত পাঠিয়ে আই সি এস 
কিংবা ব্যারিস্টার হবার প্রস্তাব দিয়েছেন। নরেন্দ্র বাবা মা ও পেড়াপিড়ি শুরু করেছেন, কলেজে পড়ার সময়ই তো 
অধিকাংশ ছেলের বিয়ে হয়ে যায়, তারা পাত্রী দেখছেন নিয়মিত । বিবাহের কথা শুনলেই নরেন্দ্র নাকটা কুঁচকে যায়। শুধু 
নিজস্ব জীবিকার ব্যবস্থা নয়, জীবন সম্পর্কে একটা দর্শন তৈরি করে নেবার আগেই ঝপ করে এরুটা বিয়ে করে সংসারী 
হয়ে যায় নেহাত গাড়লেরা। এ জীবন তো রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা জিনিস নয়, দুলর্ভ এই মানবজন্ম, এর সার্থকতার 
পথ অন্বেষণ করা, বিকাশের জন্য যতুবান না হয়ে গড্ডলিকা স্রোতে গা ভাসিয়ে দিলে পশুর সঙ্গে তফাত রইল কি! 

কাজল বর্ণ মেঘ সংক্ষিপ্ত করে সন্ধ্যাকে এগিয়ে আনে । মাঝে মাঝে শোনা যায় গুরুগুরু গর্জন । নরেন্দ্র 
কিছুই খেয়াল নেই, সে উদ্দেশ্যহারা হয়ে ঘুরছে, মাঝে মাঝে নস্যি দিচ্ছে নাকে, থুতু ফেলছে যেখানে সেখানে । সে পরে 
আছে পায়জামা ও গোলগলা আচকান, পায়ে মোজা ও শু। বই-খাতা মোড়া একটা কাপড়ের থলি ঝুলছে এক হাতে । 
৮৮ 


হঠাৎ এক জায়গায় থেমে গিয়ে সে লোহার রেলিং-এ মাথা ঠুকতে লাগল আর বিড়বিড় করে বলতে লাগল কী যেন ! 
যেন তার ভিতরে একটা সাজ্ঘাতিক কষ্ট হচ্ছে, নিজের কাছেই উত্থাপিত কোনও প্রশ্নের সে উত্তর খুঁজে পাচ্ছে না বলে সে 
শাস্তি দিচ্ছে নিজেকে । 

কেউ বাধা না দিলে মাথা ঠুকতে ঠুকতে একটা রক্তারক্তি কাণ্ডই হয়ে যেত। একজন এসে হাত রাখল তার পিঠে। 

আসন্ন ঝড় বৃষ্টির আশঙ্কায় এখন এই বাগানে আর কোনও মানুষজন নেই। সন্ধের পর দু'চারটি গাড়ি-ঘোড়া ব্যতীত 
এ অঞ্চলে লোকজন বিশেষ চলাচল করে না । একটি ছাত্র কলেজের প্রিন্সিপালের বাড়ির লাইব্রেরীতে পড়াশুনো করছিল, সে 
এখন ফিরছে এদিক দিয়ে । শীলদের বাড়ির ছেলে এই ব্রজেন্দ্র অত্যন্ত মেধাবী, অল্প বয়েসেই পিতৃহীন, খুবই দরিদ্র অবস্থা, 
তবু শুধু মেধার জোরে সে স্কুল-কলেজের শিক্ষকদের প্রিয় হয়েছে। নরেন্দ্র মতন গান-বাজনা কিংবা খেলাধুলোর দিকে 
তার ঝৌক নেই, সে এক গ্রন্থকীট। নরেন্দ্র চেয়ে বয়েসে ছোট হয়েও সে পড়ে ওপরের ক্লাসে, অসুখের জন্য নরেন্দ্র 
একটি বছর নষ্ট হয়েছে, দু'জনের বেশ বন্ধুত্ব আছে। 

ব্রজেন্ত্র বলল, এ কী নরেন, কী করছিস, কী করছিস? 

নরেন্্র সচকিত. হয়ে মাথা তুলল, তার ঘোর লাগা দৃষ্টি স্বাভাবিক হত সময় লাগল কিছু মুহূর্ত, ব্রজেন্্রকেও যেন সে 
চিনতে পারছে না, তাকিয়ে রইল তার মুখের দিকে । 

ব্রজেন্্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, অমনভাবে মাথা ঠুকছিলি, কী হয়েছে তোর ? 
, নরেন্দ্র আস্তে আস্তে বলল, মাথার মধ্যে খুব ব্যথা করছিল। তাই ভাবলাম, এতে যদি কমে। 
| ব্রজেন্্র বলল, মাথায় ব্যথা করছে, কবিরাজের কাছে যা 
' বন্ধুর কাছে ধরা পড়ে গিয়ে নরেন্দ্র কিছুটা লজ্জা পেয়েছে। এমনিতে সে লজ্জা পাবার পাত্র নয়। সে রঙ্গপ্রিয়, বন্ধুদের 
নিয়ে সে-ই কৌতুক করে অধিকাংশ সময়ে । 

স্বাভাবিক হবার জন্য সে আচকানের জেব থেকে নস্যির ডিবে বার করে অনেকখানি নস্যি নিল দু'নাকে। তারপর 
একটা পেন্সিল দিয়ে সেই নস্যি ঠুসে দিতে লাগল ভেতরে । 

ব্রজেন্তর প্রায় শিউরে উঠে বলল, উঃ নরেন, অত নস্য নিস না। দেখলেও কেমন যেন লাগে ! 

নরেন্দ্র বলল, কম নিলে মাথা পরিষ্কার হয় না। মাথাটা পরিষ্কার হলে যদি ব্যথাটা কমে ! 

ব্রজেন্ত্র বলল, শোনো পাগলের কথা ! ওষুধ না খেয়ে নিজে নিজে নস্য-চিকিৎসা ! তোর ব্যথাটা কী ধরনের রে? 

নরেন্দ্র বলল, কপালে দুই ভুরুর মাঝখানটা দপ দপ করে। মাঝে মাঝে সেখানে যেন একটা আলোর শিখা জ্বলে 
ওঠে । তোদের এরকম হয়? . 

ব্রজেন্দ্র বলল, না ! কপালে ও রকম আলো টালো জুলা কাজের কথা নয়। বড় রকমের কোনও ব্যামো হতে পারে, 
তুই ডাক্তার বদ্যি দেখা ভালো করে। 

কথা নেই বার্তা নেই, হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে গেল। ব্রজেন্দ্র সাবধানী, সে বাদলার দিনে বগলে ছাতা রাখে। সে পরে 
আছে ধুতি আর কুর্তা, পায়ে শুঁড় তোলা তালতলার চটি । তাড়াতাড়ি ছাতা খুলে সে বলল, আয়, এর নীচে আয় । 

নরেন্দ্র বলল, আমার ছাতা লাগবে না, তুই মাথায় দে। 

_ বৃষ্টি ভিজলে যে সান্নিপাতিক হবে ! 

__ আমার হবে না, তোর হবে! 

-_ তোর যৌবনের তেজ. আছে বটে । চল নরেন, তোকে বাড়ি পৌছে দিয়ে আসি। 

_-আমি তো এখন বাড়ি যাব না। 

__ তা হলে টঙে যাবি ? চল সেই পর্যন্তই যাই ! 

দুই বন্ধু হেদোর বাগান থেকে হাটতে লাগল রাস্তা দিয়ে। ঝড় বৃষ্টির জন্যই বোধ হয় আজ গ্যাসের বাতি জুলেনি, 
বিদ্যুৎ-চমক পথ চিনতে হবে। দু'পাশে খোলা নর্দমা, পা হড়কে পড়ে গেলেই বিপদ । নর্দমা থেকে অনেক ক্রিমি কীট উঠে 
আসে রাস্তায়, খানা-খন্দও বীচিয়ে চলতে হয়,। ব্রজেন্ত্র বুঝেছিল, পার্কের রেলিং-এ নরেন্দ্র এরকম মাথা কোটা মোটেই 
স্বাভাবিক নয়, কিছু একটা মানসিক অশান্তি চলেছে তার, এই সময় তাকে একলা ছেড়ে দেওয়া ঠিক নয়। 

ব্রজেন্্র বলল, কিছুদিন থেকে তোর একটা উডু উড়ু ভাব দেখছি, কী হয়েছে বল তো, নরেন ? আগেপ্রায়ই আমাদের 
রান্না করে খাওয়াতিস, মোগলাই খানা, ফরাসি খানা, এখন তো আর ডাকিস না ! 

নরেন্দ্র বলল, আমার রান্নার শখ মিটে গেছে। 

ব্রজেন্্র বলল, তোর গান-বাজনাও অনেকদিন শুনিনি। 

নরেন্দ্র কোনও উত্তর দিল না। বৃষ্টি আরও ঝেপে এসেছে, নরেন্দ্র সর্বাঙ্গে সিক্ত। এমন বৃষ্টির তোড়ে এক ছাতার নীচে 
দু'জন মাথা দিলে দু'জনকেই ভিজতে হবে, তাই নরেন্দ্র ব্রজেন্দ্রের ছাতার অংশ নেবে না। ব্রজেন্্রও বাতাসের বেগে ছাতা 
সামলাতে পারছে না, তার পিঠ ভিজে যাচ্ছে, সে বন্ধুকে ডেকে একটি বড় বাড়ির পোর্টিকোর নীচে দীড়াল। 

নরেন্দ্র আবার খানিকটা নস্যি নিল নাকে। 

ব্রজে্র বলল, হ্যা রে, নরেন, তুই নাকি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের কাছে যাতায়াত শুরু করেছিস ? কিশোরীটাদ 


এ প্রশ্নেরও কোনও উত্তর দিল না নরেন 
ব্রজেন্দ্র বলল, ব্রাহ্মদের উপাসনালয় থেকে কালীমন্দিরে ? অবশ্য কেশববাবুর দলও যাতায়াত করছেন। আমাদের 
প্রিন্সিপাল মিঃ হেস্টি কী বলেছিলেন একদিন, শুনেছিস ? ওয়ার্ডসওয়ার্থের এক্সকার্শান কবিতাটা পড়ছিলেন, ছাত্ররা কবির 


প্রথম আলো (১ম)__১২ ৮৯ 


অতীন্দ্রির অনুভবের ব্যাপারটা ঠিক ধরতে পারছিল না । অধ্যক্ষমশাই তখন বললেন, অনুভূতির তীব্রতার ওয়ার্ডসওয়ার্থের 
মাঝে মাঝে ভাব-সমাধি হত । তোমরা যদি সেটা বুঝতে চাও, তা হলে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসকে দেখে এসো গে। 
তার ওই রকম ভাব-সমাধি হয়। মানুষটি খুব খাটি। আমাদের ক্লাসের অনেক ছাত্র রামকৃষ্ণ ঠাকুরের নামই শোনেনি । 
সবাই তো আর কেশববাবুদের কাগজ পড়ে না। আমি হেস্টি সাহেবের কথাটা শুনে খুব আশ্চর্য হয়েছিলুম । কেশববারুদের 
উচ্ছাসের কারণ বোঝা যায়। ওঁরা আগে পরম ব্রহ্মকে পিতা বলতেন, এখন মাতা বানিয়েছেন । মা মা বলে কেত্তন গান 
করেন। কিন্তু হেস্টি সাহেব খ্রিষ্টান হয়েও এক কালীভক্তকে প্রশংসা.করলেন ! আমারও একবার রামকৃষ্ণ ঠাকুরকে দেখবার 
ইচ্ছে আছে। তুই তো দেখেছিস, লোকটি কেমন রে ! 

নরেন্দ্র বন্ধুর দিকে ঘুরে দাড়াল । একটুক্ষণ তাকিয়ে রইল অপলকভাবে । তারপর দ্বিধার সঙ্গে বলল, লোকটি কেমন... 
লোকটি কেমন... তা আমার পক্ষে বলা শক্ত, এখনও ঠিক বুঝতে পারি না। 

হঠাৎ উত্তেজিত হয়ে নরেন্দ্র জিজ্ঞেস করল, আচ্ছা ব্রজেন, তুই তো অনেক লেখা পড়া করেছিস, তুই একটা কথা বল 
তো ! যুগ যুগ ধরে আমাদের সমাজে যা বিশ্বাস করে এসেছে, আমাদের বাপ-ঠাকুর্দা যে ধর্মের বিধান আর সৃষ্টিকর্তার রূপ 
মেনেছেন, তা কি আমরা এক কথায় উড়িয়ে দিতে পারি ? যদি উড়িয়ে দিই, সেই অবিশ্বাসের যে শূন্যতা, তা সহ্য করা 
সম্ভব? 

ব্রজেন্্র বলল, দেখ নরেন, তোর মনের গতি আমি খানিকটা স্টাডি করেছি, আমার কী মনে হয় বলব ? তুই ডেকার্তের 
অহংবাদ পড়েছিস, আবার হিউমের নাস্তিকতা, ডারউইনের বিবর্তনবাদ এসবও পড়েছিস ! কিন্তু তোর মাথার মধ্যে রয়ে 
গেছে হিন্দু এতিহ্য। তুই যখন তর্ক বিতর্ক করিস, তখন কখনও মনে হয় তুই নাস্তিক, কখনও সংশয়বাদী, আবার কখনও 
যেন বেরিয়ে পড়ে যে, তুই যেন সেই ঈশ্বরকে খুঁজছিস, যিনি এই জড় জগৎ পরিচালনা করেন। 

= তোর মনে এই প্রশ্ন জাগে না? 

= না। দার্শনিক মীমাংসায় আমি ঈশ্বরের কোনও স্থান খুঁজে পাই না। যুক্তি দিয়ে আমি ঈশ্বরের কোনও প্রয়োজনও 
বোধ করি না। কিন্তু তোর কথা আলাদা । তুই এক সময় ধ্যান-ট্যান করেছিস, আবার সাহেবদের সংশয়বাদী লেখাও 
পড়িস, তারপরেও জানতে চাস, কেউ স্বচক্ষে ঈশ্বর দেখেছেন কিনা ! সেইজন্য দেবেন ঠাকুরের কাছে গিয়েছিলি না? 

নরেন্দ্র চুপ করে রইল। সত্যিই সে একদিন ঝৌকের মাথায় ছুটে গিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে। দেবেন্্রনাথকে 
সবাই পৃত চরিত্র, মহর্ষি বলে মনে করে। তিনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না। তিনি তখন চুঁচড়োর কাছে গঙ্গার ওপরে 
একটা বোটে থাকেন। নরেন্দ্র সোজা সেই বোটে উঠে গিয়ে প্রথমেই সরাসরি প্রশ্ন করেছিল, আপনি কখনও ঈশ্বরকে 
নিজের চোখে দেখেছেন ? সে প্রশ্নের উত্তর দিতে পারেননি দেবেন্দ্রনাথ । এড়িয়ে গিয়ে বলেছিলেন, তোমার চক্ষুদুটি যোগীর 
মতন । তুমি সাধনা করলে নিজেই একদিন উপলব্ধি করবে । 

ব্রজেন্্র বলল, আসল কথাটা কী জানিস, ঈশ্বর আছেন কি নেই, এ নিয়ে মাথা ব্যথা করার দরকারটাই বা কী? এই 
যে এত প্রার্থনা, ধ্যান, পুজো-আচ্চা, নামাজ পড়া, উপোস, মানুষের জীবনে এর কোনও প্রয়োজন আছে ? এসব বাদ 
দিয়েও তো দিব্যি চলে যায়। অক্ষয় দত্ত মশাই অঙ্ক দিয়ে কী প্রমাণ করেছিলেন তুই দেখিসনি ? উনি একটা ফর্মুলা 
দিয়েছিলেন। কৃষকরা সারাদিন পরিশ্রম করে ফসল উৎপাদন করে। তা হলে পরিশ্রম-ফসল। সেই সঙ্গে যদি ঈশ্বরের 
কাছে প্রার্থনাও করে, তাহলে পরিশ্রম+প্রার্থনা-ফসল । অর্থাৎ প্রার্থনা = ০ | 

নরেন্দ্র ঠোট বেঁকিয়ে বলল, দুর শালা, এসব হল ফ্ুড়ির কথা ! জীবন মানে শুধু চাষবাস আর মাগ ছেলে মেয়ে নিয়ে 
ঘর করা নয়। 

ব্রজেন্্র বলল, তুই অত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে তোর কি নতুন কোনও উপলব্ধি 
হয়েছে? আমাকে খুলে বল না ! 

নরেন্দ্র বলল, এ শালার বৃষ্টি থামবার নাম নেই। তামাক খাইনি কতক্ষণ। চল, ছুটে চলে যাই। তুই ছুটতে না পারিস 
ছাতা মাথায় দিয়ে আমার পেছন পেছন আয়। ৪ 

‘নরেন্দ্র ছুটতে শুরু করে দিল, নিজের বাড়ির দিকে নয়, টঙের দিকে । রামকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়লেই তার ভুরু 
কুঁচকে যায়, মাথার মধ্যে একটা আলোড়ন শুরু হয়'। এ ব্যাপারটা কারুকে ঠিক বুঝিয়ে বলাও যায় না। র 

রামকৃষ্ণ ঠাকুরের কাছে তো সে নিজে থেকে যায়নি । সে মূর্তিপূজার ঘোর বিরোধী, যুক্তিহীন ভক্তিবাদও তার সহ্য হয় 
না। রামকৃষ্ণ ঠাকুর সম্পর্কে তার কোনও আগ্রহই ছিল না, কেশববাবুদের প্রার্থনা সভাতেও সে এখন আর যায় না, সে যায় 
সাধারণ ব্রাহ্মমমাজের তরুণদের দলে তাদের পাড়ায় সুরেন মিত্তিরের বাড়িতে একদিন রামকৃষ্ণ ঠাকুর এসেছিলেন । 
নরেন্দ্রকে এখন গান গাইবার জন্য অনেকেই ডাকাডাকি করে। সেদিনও সুরেন মিত্তিরের অনুরোধে নরেন্দ্র সে বাড়ির 
আসরে গিয়ে কয়েকখানা গান শুনিয়েছিল। সেদিন রামকৃষ্ণ ঠাকুরকে দেখে সে তেমন কিছু আকৃষ্টও হয় নি, বিশেষ কোনও 
কথাও বলেনি । শ্যামলা রঙের একজন ছোটখাটো চেহারার মানুষ, অঙ্গে গেরুয়া-টেরুয়া পরেন না, নরুন পাড় ধুতি পরা, 
গায়ে একটা উড়ুনি, কী যেন হাসির কথা বলছিলেন । সেই ঘরের মধ্যে খুব গরম ছিল, গান শুনিয়ে চলে এসেছিল নরেন্দ্র । 

তারপর এই তো শীতকালের শেষ দিকের কথা । কোনও এক বড়লোকের বাড়িতে পাত্রী দেখতে যাবার জন্য 
ঝুলোঝুলি করছিলেন বাবা-মা, বিরক্ত হয়ে চোটপাট শুরু করে দিয়েছিল নরেন্্র। সেই সময় তাদের এক আত্মীয় রামচন্দ্র 
দত্ত এসে উপস্থিত। 

বাড়িতে এক ওরকম হাঙ্গামা দেখে রাম দত্ত নরেন্দ্রকে বললেন, বিলে, তুই এখান থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে থাক 
না। আমার সঙ্গে দক্ষিণেশ্বরে চ। গঙ্গার পারে ভারি মনোরম জায়গা । আমার ঠাকুরের দুটো উপদেশ শুনে. দেখ তোর মনে 
লাগে কিনা । না মানলে না মানবি। তবে ওখানে গেলে তোর খারাপ লাগবে না। সেটা বলতে পারি। 


৯০ 


যেতে রাজি হল নরেন্দ্র, তবে একা নয়, বরানগরের আড্ডা থেকে দু'জন বন্ধুকেও তুলে নিল ঘোড়ার গাড়িতে । কাচা 
রাস্তার দুপাশে ঝোপ-জঙ্গল, মাঝে মাঝে একটা দুটো বাড়ি। গাড়ি-ঘোড়ার সংখ্যাও কম। হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরের চুড়া 
দেখলে বেশ বিশ্ময় জাগে । অনেকখানি এলাকায় ছড়ানো মন্দির প্রাঙ্গণ । শীতকালের নির্মল আকাশ, গঙ্গা থেকে হু হু করে 
আসছে উত্তুরে হাওয়া । বন্ধুদের সঙ্গে নরেন্দ্র ঘুরে ঘুরে সব দেখতে লাগল । মন্দিরের জন্য রানী রাসমণি হাত খুলে খরচ 
করেছেন। বাধানো ঘাটে অনেকখানি চওড়া সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে এলে প্রশস্ত চাঁদনী, সেখানে কয়েকটি খাটিয়া, আম 
কাঠের সিন্দুক, দু'একটা লোটা ছড়ানো রয়েছে। কিছু সাধু-ফকির-বৈষ্ঞবী বসে আছে এদিক ওদিক, মনে হল তারা আগে 
নিয়মিত প্রসাদ পায়। সিমেন্ট বাধানো পাকা উঠোনের একদিনে রাধাকান্তের মন্দির, অন্যদিকে কালীমন্দির । কালীমন্দিরের 
সামনে নাট মন্দির । চাদনীর এক পাশে দ্বাদশ শিবের মন্দির । তা ছাড়া ভাড়ার, ভোগ ঘর, অতিথিশালা, বলিদানের 
হাড়িকাঠ। এই এলাকার মধ্যে রয়েছে দুটি পুকুর, বাসন মাজার পুকুর আর হাসপুকুর, কাছেই মস্ত বড় গোশালা । আর 
একদিকে পঞ্চবটী উদ্যান । 
উঠোনের উত্তর পশ্চিম কোণে থাকেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর। ঘরটির এক পাশে একটি অর্ধবৃত্তাকার বারান্দা, সেই 
বারান্দায় দাড়ালেই অনেকখানি বিস্তৃত গঙ্গার রূপ দেখা যায়। বাগান-টাগান ঘুরে এসে নরেন্দ্র বন্ধুদের সঙ্গে নিয়ে এই ঘরে 
প্রবেশ করল। এক দিকে একটি তক্তপোশের ওপরে বসে আছেন রামকৃষ্ণ ঠাকুর, একটা ঠেঙো ধুতি পরা, কোমরের কষি 
আলগা, উর্ধ্বাঙ্গে একটা আলোয়ান জড়ানো । মেঝেতে মাদুর পাতা, সেখানে কয়েকজন লোক বসে আছে। এক কোণে 
একটা বড় গঙ্গাজলের জালা, সেখানে গিয়ে বসল নরেন্দ্র । 
অন্যরা একটা দুটো প্রশ্ন করছে, তার মধ্যে রামচন্দ্র দত্ত রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে নরেন্দ্র পরিচয় করিয়ে দিলেন 
একজন গায়ক হিসেবে । গায়করা যেখানেই যায়, সেখানে গান গাইতেই হয়। রামকৃষ্ণ ঠাকুরের নরেন্দ্র দিকে এবদৃষ্টিতে 
তাকিয়ে আছেন, নরেন্দ্র প্রথমে গাইল : 
মন চল নিজ নিকতনে 
সংসার বিদেশে বিদেশীর বেশে 
ভ্রম কেন অকারণে ?... 
দ্বিতীয় গান : 
যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে 
আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে... 
গাইতে গাইতে নরেন্দ্র লক্ষ করল, ওই গের্য়াহীন সাধুটির চক্ষু দুটি স্থির হয়ে গেল, শরীর যেন নিম্পন্দ। একেই 
ভাব-সমাধি বলে নাকি ? ভান, না সত্যি ? “ 
গান শেষ হবার পর রামকৃষ্ণ আপন মনে বললেন, বাঃ বেশ গায় তো ছেলেটি । 
তারপর তক্তপোশ থেকে নেমে হঠাৎ নরেন্দ্রর হাত ধরে বললেন, আয় তো আমার সঙ্গে । 
নরেন্দ্র অবাক হয়েও উঠে দীড়াল। রামকৃষ্ণ তাকে টেনে নিয়ে এলেন পাশের বারান্দায়, শীতের বাতাস আটকাবার 
জন্য বাইরের খোলা দিকটা ঝাঁপ দিয়ে ঘেরা । রামকৃষ্ণ দরজাটাও বন্ধ করে দিলেন, যাতে ওঁদের কোনও কথা ঘরের 
লোকেরা শুনতে না পায়, জায়গাটা আধা-অন্ধকার হয়ে গেল । দরজা বন্ধ করে রামকৃষ্ণ নরেন্দ্র দিকে এক পা এক পা করে 
এগিয়ে আসতে লাগলেন, নরেন্দ্র গা ছমছম করতে লাগল, কামড়ে টামড়ে দেবে নাকি ? তারপর ভাবল, উনি বোধহয় 
নির্জনে তাকে কোনও উপদেশ টুপদেশ দিতে চান। তা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিলেই হবে ! 
উপদেশ দেবার বদলে উনি একটা অদ্ভুত কাণ্ড করলেন । খপ করে নরেন্দ্র একটা হাত চেপে ধরে ঝরঝর করে কেঁদে 
ফেললেন । যেন তিনি নরেন্দ্রকে বহু দিন ধরে চেনেন এইভাবে বলতে লাগলেন, ওরে, এতদিন পর আসতে হয় ? আমি যে 
তোর জন্য কতদিন ধরে বসে আছি, তা একবারও ভাবিসনি ? বিষয়ী লোকদের বাজে কথা শুনতে শুনতে কান ঝলসে গেল 
রে । প্রাণের কথা কারুকে বলতে পারি না বলে আমার পেট ফুলে থাকে, কেন আসিসনি আমার কাছে! 
তারপর হঠাৎই আবার কান্না থামিয়ে হাত জোড় করে গদগদ কণ্ঠে বললেন, জানি আমি প্রভু । তুমি পুরাতন খাষি, 
নবরূপী নারায়ণ... 
নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। এ যে দেখা যাচ্ছে বদ্ধ পাগল ! সে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, তাকে ইনি এ সব কী 
বলছেন? পাগলের প্রলাপে বাধা দিলে আবার কী হয়। সে চুপ করে শুনতে লাগল। 
একটু পরে কথা থামিয়ে রামকৃষ্ণ বললেন, এখানে দীড়া, কোথাও যাবি না। 
দরজা খুলে ভেতরে গিয়ে তিনি খানিকটা মাখন, মিছরি আর সন্দেশ নিয়ে এসে বসলেন, এগুলো খা-_ । 
নরেন্দ্র বললেন, করেন কী মশাই, এগুলো আমি একা খাব কেন ? ভেতরে বন্ধুরা রয়েছে, ওখানে গিয়ে ভাগ করে 
খাচ্ছি, দিন। 
রামকৃষ্ণ বললেন, ওরা পরে খাবে । এসব তুই আমার সামনে খা। 
মহা অস্বস্তিকর ব্যাপার । এ ভাবে দাড়িয়ে দীড়িয়ে গপ গপ করে খাওয়া যায় ? তাও আবার মিছরির সঙ্গে মাখন ! 
কিন্তু একজন বয়স্ক লোক বারবার বলছেন, নরেন্দ্র কোনওক্রমে খেয়ে নিল । রামকৃষ্ণ আবার নরেন্দ্র একটা হাত জড়িয়ে 
ধরে বললেন, তোর ওই বন্ধুণ্ুলি যেন কেমনধারা, তুই শিগগির একদিন একা আসবি ? গভীর ব্যাকুলতার সঙ্গে বলতে 
লাগলেন, ঠিক আসবি তো ? ঠিক আসবি ? ঠিক আসবি... 


৯১ 


Rt ৪১৯ & 


নরেন্দ্র ছুটতে ছুটতে রামতনু বসুর গলিতে ঢুকে পড়ল ৷ তাদের নিজেদের বাড়িতে অনেক মানুষজন, তার নিজস্ব ঘর 
নেই, পড়াশুনো-গানবাজনা চর্চার সুবিধে হয় না । এই গলিতে তার দিদিমার বাড়ি, এখানে সে একটা ঘর পেয়েছে। ঘরটি 
অবশ্য বিচিত্র, মূল বাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই, একেবারে বাইরের দিকে একটা গন্থজের দোতলায়, হয়তো এককালে 
নহবতখানা কিংবা দারোয়ানের ঘর ছিল। রাস্তার দিক থেকে আলাদা সিঁড়ি, বন্ধুরা যখন তখন চলে আসতে পারে, নরেন্দ্র 
নিজেই এই ঘরটার নাম দিয়েছে টঙ। 

ছোট্ট ঘরখানিতে রয়েছে একটা ক্যান্বিসের খাট, তার ওপর একটা ময়লা বালিশ । মেঝেতে একটা ছেঁড়া সপ পাতা, 
একদিকের দেয়ালে দড়ি টাঙানো, তাতে কয়েকখানি কাপড়, পিরান, চাদর গামছা ঝুলছে। নরেন্দ্র সম্পত্তির মধ্যে এ ঘরে 
চাও 2155954577757557558 প্রচুর বই। রাস্তার দিকে 

মাত্র জানলা ৷ ৃঁ 

নরেন্দ্র পাজামা-আচকান ছেড়ে একটি ধুতি জড়িয়ে নিল, মাথা মুছল গামছা দিয়ে। ভিজেছে খুব । কিন্তু মজার ব্যাপার 
এই যে, তাকে এতখানি ভিজে ঘরে আসতে হল, আর পৌঁছবার পরই বৃষ্টি কমে গেল একেবারে ! একদিকের কুলুঙ্গিতে . 
রয়েছে একটা থেলো ইকো, খানিকটা তামাকের গুল আর ছাই ফেলবার একখানি-সরা। আর একটা সরাতে টিকে, 
নারকোল ছোবড়া আর দেশলাই । এই দেশলাই জিনিসটা কিছুদিন যাবৎ চালু হয়ে বেশ সুবিধে হয়েছে । 

কলকেতে তামাক ও টিকে দিয়ে ধরাবার পর নরেন্দ্র গুড়ুক গুড়ুক করে আরামের টান দিতে লাগল, নেশার দ্রব্য পেয়ে 
সুস্থির হল। একটু পরেই পৌঁছল ব্রজেন্ত্র, ছাতাটা গুটিয়ে রাখল বাইরে । 

নরেন্দ্র মনটা কিছুতেই হালকা হতে পারছে না। স্বাভাবিক হাস্য পরিহাসের বদলে সে ব্রজেন্ত্রকে দেখেই বলল, তুই 
জানতে চাইছিলি, শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে দেখে আমার কী মনে হয়েছে? জানিস ব্রজেন, আমি ওঁকে জিজ্ঞেস করেছিলুম, 
মশাই, আপনি স্বচক্ষে ঈশ্বরকে দেখেছেন ? উনি একটুও দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হ্যা, আমি ঈশ্বর দর্শন 
করেছি। যেমন তোমাদের দেখছি । আরও ঘনিষ্ঠ রূপে দেখেছি ! 

ব্রজেন্দ্রর মুখে হাসি ফুটে উঠল, সে বলল, তুই তা বিশ্বাস করলি নাকি ? 

নরেন্দ্র প্রবল বেগে মাথা নেড়ে বলল, না, অবশ্যই বিশ্বাস করিনি । কিন্তু এটা বুঝতে পারলুম, উনি অন্য সাধকদের 
মতন রূপক হিসেবে বলেননি । সরল বিশ্বাসের আস্তরিকতায় বললেন । হয়তো উনি য়াক। 

ব্রজেন্দ্ৰ বলল, তুই বললি না কেন তোকেও দেখাতে ? আমাকে কেউ ভূতের গল্প বললে আমি সঙ্গে সঙ্গে দাবি করি, 
আমাকে দেখাতে পার ? কেউ তো তা পারে না দেখি! 

নরেন্দ্র বলল, না। সে কথা বলিনি । উনি বলতে লাগলেন, সত্যি করে কে ঈশ্বরকে দেখতে চায় ? লোকে মাগ-ছেলের 
শোকে, বিষয়-আশয়ের দুঃখে ঘটি ঘটি কাদে । ভগবানের জন্য কে তা করে? 

ব্রজেন্ত্র বলল, তোর মাগ-ছেলে কিংবা বিষয়-আশয়ের টান নেই । তুই কিছুদিন কাদাকীদি করে দেখবি নাকি ? 

নরেন্দ্র বলল, পরিহাসের ব্যাপার নয় রে। মানুষটি অর্ধোন্মাদ হলেও খাটি, এটা আমি বুঝেছি। কথা-বার্তার মধ্যে 
কোনও খাদ নেই । ওঁর কাছে গিয়ে আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে, যার কোনও ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি 
না। কোনও ব্যাখ্যাই মনে ধরছে না। 

নরেন্দ্র অন্যমনস্ক হয়ে গেল । সেই প্রথমবার দক্ষিণেশ্বরের যাবার পর নরেন্দ্র ঠিক করেছিল, সে আর ওখানে যাবে না । 
ওই আধ-পাগলা লোকটি স্বার্থশূন্য, সরল ও পবিত্রমনা হলেও কালীসাধক তো বটে ! তার সঙ্গে নরেন্দ্র মতন যুবকদের 
কী থাকতে পারে ? নরেন্দ্র কি যুক্তি বিসর্জন দেবে নাকি ? ঈশ্বরকে চোখে দেখা যাবে কী করে, তা হলে তো মেনে 
নিতে হয় যে ঈশ্বরের কোনও রূপ কিংবা আকার আছে। 


মিশে যাচ্ছে সর্বধ্াসী শূন্যতায় । সেই শূন্যতাই মৃত্যু, কয়েক মুহূর্তের মধ্যেই নরেন্দ্র তার মধ্যে মিলিয়ে যাবে । দারুণ ভয় 
পেস দে চিনে উঠ ওগো ভুমি আমার এ করনে? আর যে বাপ-মা আছেন ! তা শুনে সেই অদ্ভুত পাগল খল 


৯২ 


খল করে হেসে উঠলেন। তারপর নরেন্দ্র বুকে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, 
কালে হবে ! - 

সঙ্গে সঙ্গে থেমে গেল সব ঘুর্ণন, অপসৃত হল মহাশূন্য, ঘর ও দেয়াল ফিরে এল নিজের জায়গায়, নরেন্দ্র যেখানে 
বসে ছিল, সেখানেই বসে আছে । রামকৃষ্ণ তার দিকে চেয়ে হাসছেন। সব কিছুই স্বাভাবিক। ' 

প্রায় সেই সময়েই আরও লোকজন ঢুকে পড়ল ঘরে, তাই আর কোনও কথা হতে পারল না। নিজের ওপরেই মহা 
ক্রুদ্ধ হয়ে উঠল নরেন্দ্র। এ তো শস্তার ম্যাজিক ৷ হিপনোটিজ্ম ! তাই দিয়ে এই পাগলটি তাকে ভয় দেখিয়ে কাবু করে দিল? 
সে এত দুর্বল ? সে কখনও কারুর কাছে হার মানে না, কোথাও মাথা নিচু করে না, সামান্য ভেলকিতে সে ভয় পায়? 

সেদিন ওই আলোচনার সুযোগ পাওয়া গেল না, নরেন্দ্র এল । কয়েকদিন ধরে রাগে ছটফট করতে 
লাগল সে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে । আর একদিন পরীক্ষা করে দেখতেই হবে। সাত দিনের মধ্যেই আবার 
দক্ষিণেশ্বরে গেল নরেন্দ্র, এই নিয়ে তৃতীয়বার । আগের দিন হেঁটে আসায় পথশ্রমে শরীর ছিল শ্রান্ত, সেইজন্য সে 
ম্যাজিকের বশীভূত হয়েছিল হয়তো ৷ আজ সে ভাড়ার গাড়িতে এসেছে, শরীর টনকো, মন সজাগ । আজ সে প্রস্তুত । 

সেদিনও কয়েকজন ভক্ত আগে থেকেই বসে আছে, এর মধ্যে ব্যক্তিগত কথা চলে না। রামকৃষ্ণ নরেন্দ্রকে দেখেই 
ব্যগ্ৰ হয়ে বললেন, এসেছিল, চল, যদু মল্লিকের বাগানে বেড়িয়ে আসি। 

মন্দির-এলাকার পাশেই কলকাতার বিশিষ্ট ধনী যদু মল্লিকের বাগানবাড়ি । তিনি মাঝে মাঝে আসেন, অন্য সময় তার 
মালি-দ্বারবানরা পাহারা দেয়। সাধারণ লোকের এখানে প্রবেশ নিষেধ, কিন্তু যদু মল্লিকের আদেশ দেওয়া আছে, র 
ঠাকুর যখন খুশি আসতে পারবেন, তিনি এলে গঙ্গার ধারের বৈঠকখানা ঘরটির তালা খুলে দেওয়া হয়। এখানকার বাগানটি 
কেয়ারি করা, অজস্র কুসুমের সমারোহ, মাঝে মাঝে শ্বেত পাথরের বসবার জায়গা । 

দুজনে বেড়াতে লাগলেন সেই বাগানে । বিকেলের রোদ পড়ে এসেছে, শীত শেষ হয়েই গরম পড়েছে বেশ, আকাশে 
কালবৈশাখীর মেঘ । নরেন্দ্র পরে এসেছে একটা ধুতি ও মলিন পিরান, সাজ পোশাকের দিকে তার কখনও মনোযোগ নেই। 
রামকৃষ্ণের ধুতি পরা খালি গা, বাতাস নেই, গুমোট । রামকৃষ্ণ খুঁটিয়ে খুঁটিয়ে নরেন্দ্র বাড়ির খবর জিজ্ঞেস করতে 
লাগলেন । তিনি আগেই জেনেছেন যে, সে ব্রাহ্ম সমাজে যাতায়াত. করে, নিরাকারবাদী। কথায় কথায় বললেন, আমি 


নরেন্দর এবার উদ্ধতভাবে বলল, মশাই, আমি ও সব কিষ্টফিস্ট মানি না। 

আজ নরেন্দ্র প্রত্যেকটি কথা কাটিয়ে দিচ্ছে। তার যুক্তিবোধের প্রাখর্যের কাছে এ সব ভাবাবেগের কোনও মূল্য নেই। 

একটু পরে ধুলোর ঝড় উঠল । কালিমালিপ্ত হয়ে গেল দিগন্ত । গঙ্গার ওপর নৌকোর মাঝিরা ট্যাচামেচি করে পাল 
নামিয়ে নিচ্ছে। শোনা যাচ্ছে শৌ শৌ শব্দ। এখন আর বাইরে থাকা যাবে না। 

রামকৃষ্ণ নরেন্দ্রকে নিয়ে এলেন বৈঠকখানা ঘরে । মূল্যবান সোফায় সে ঘরখানি সাজানো, ওপরে ঝুলছে ঝাড়লগ্ঠন। 
টানা পাখারও ব্যবস্থা রয়েছে। নরেন্দ্র পাশে বসে রামকৃষ্ণ বললেন, আমি কতদিন ধরে তোর প্রতীক্ষা করে আছি। 
জানতাম, তোকে আসতেই হবে । আমার তো সিদ্ধাই করবার যো নাই। তোর ভিতর দিয়ে করব, কী বলিস? 

নরেন্দ্র বলল, না, না, তা হবে না। 

এ কথা শুনেই রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন, দৃষ্টি স্থির, ঘাড়টা সামান্য বাকা, একটা হাত ওপরে তোলা । 

নরেন্দ্র কৌতুহলী হয়ে চেয়ে রইল ৷ এই ব্যাপারটা কী, সে বুঝতে পারছে না। এ রকম যখন তখন সমাধি হতে পারে? 
সাধকদের কোনও প্রস্তুতি লাগে না ? এক ধনীর গৃহের বৈঠকখানায়__ 

সহসা রামকৃষ্ণ ঝুঁকে পড়ে নরেন্দ্র কপাল স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার । আজ আর মহাশূন্য দর্শনও হল না, 
একেবারে চৈতন্য লোপ 1... 

ব্রজেন্দ্রর দিকে তাকিয়ে নরেন্দ্র বলতে লাগল, কতক্ষণ অজ্ঞান হয়ে ছিলুম তা জানি না। এক সময় চোখ মেলে দেখি, 
উনি আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর ফিক ফিক করে হাসছেন । অজ্ঞান অবস্থায় উনি নাকি আমাকে অনেক কথা 
জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তরও দিয়েছি। তারপর থেকে এই একমাস ধরে, এখনও আমার... 

ব্রজেন্দ্র উত্তেজিতভাবে বলল, মেসমেরিজম ! এ তো বোঝাই যাচ্ছে মেসমেরিজ্ম । মেসমার সাহেব এ রকম সম্মোহন 
করে রুগীদের ঘুম পাড়িয়ে তাদের মনের কথা জেনে নিতেন, তুই তা পড়িসনি ? 

নরেন্দ্র মহা বিরক্ত হয়ে গলা চড়িয়ে বলল, দেখ শালা, ব্যাজা, তুই কার সঙ্গে কথা কচ্ছিস তোর মনে থাকে না ? 
আমি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন দত্ত । সিমলে পাড়ার কাপ্তান, আমার মুখের ওপর কেউ কথা বলতে সাহস পায় না। 
আমাকে মেসমেরাইজ কিংবা হিপনোটাইজ করবে ওই এক অশিক্ষিত বামুন ! আমি কি মেনীমুখো, না রুগী ? 

ব্রজেন্ত্র বলল, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? ভালো করে ভেবে দেখ। 

নরেন্দ্র বলল, ধুৎ শালা, তোকে এ সব কথা বলাই আমার ভুল হয়েছে। তোর কাছ থেকে এমন সহজ ব্যাখ্যা আমি 
চেয়েছি? আমি এ সব আগে ভেবে দেখিনি ? সম্মোহন করলে একমাস ধরে তার ঘোর থাকে ? আমি এখনও সেই ঘোর 
কাটাতে পারিনি, মাঝে মাঝেই মনে হয়, চোখের সামনে যা দেখছি, তা সবই অলীক, মাথার মধ্যে দপ দপ করে, ধোয়া 
ধোয়া দেখি, এটা কী করে হয় ? আজ যে রেলিঙ-এ মাথা ঠুকছিলুম, তা ঠিক মাথা ব্যথার জন্য নয়, ওখানে একটা 
রেলিঙ আছে কি না তা বোঝার জন্য ! যাঃ, তুই বাড়ি যা! 

৯৩ 


মুখখানা গোজ করে ব্রজেন্ত্রর দিকে পেছন ফিরে নরেন্দ্র আবার হুঁকো টানতে লাগল । ' 
ব্রজেন্ত্র কাছে এসে নরম গলায় বলল, তোর মাথা গরম হয়ে গেছে। এখন আর ওই নিয়ে ভাবিস না । পরে চিন্তা করে 
করা যাবে । এবার একটা গান শোনা, নরেন। 
নরেন্দ্র বলল, এখন গান গাওয়ার মেজাজ নেই। বললুম তো, বাড়ি যা। 
ব্রজেন্তর বলল, তোর একটা অন্তত গান না শুনে কিছুতেই যাব না। মন যখন উদন্রান্ত থাকে, তখন সঙ্গীতই শ্রেষ্ঠ 
ওষুধ । আমি সম্মোহিত হই গানে। | 
ব্রজেন্দ্রর বারবার অনুরোধে নরেন্দ্র ইকো রেখে তানপুরা তুলে নিল। সুর বাঁধতে লাগল মাথা ঝুঁকিয়ে । তারপর গান ধরল : 
এ কি এ সুন্দর শোভা ! কী মুখ হেরি এ! 
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ 
প্রেম-উৎস উথলিল আজি... 
গান শুনতে শুনতে হঠাৎ অলংকারের ঝনঝনানির শব্দ শুনে ব্রজেন্দ্র জানলা দিয়ে তাকাল। রাস্তার ঠিক অপর পারেই 
একটি বাড়ি, দোতলায় টানা বারান্দা । সেই বারান্দা অন্ধকার হলেও বোঝা যায় সেখানে দীড়িয়ে রয়েছে এক যুবতী । তার 
এক মাথা চুল, ফর্সা রঙের মুখখানি ঝুঁকে আছে রেলিং দিয়ে। 
নরেন্দ্রও গান থেমে গেছে। ফুলে উঠেছে নাকের পাঁটা, চক্ষু দুটি ক্রোধ-চঞ্চল। দীতে দীত চেপে বলল, নষ্ট মাগী ! 
আমায় জ্বালিয়ে খেলে ! 
28992259582 
চল -_ ঃ 
দিদিমার বাড়ির এই ঘরখানায় থাকলেও নরেন্দর দু বেলা খেতে যায় নিজের বাড়িতে । বন্ধুকে নিয়ে সে বেরিয়ে 
পড়ল। 
কয়েকদিন পরেই ছুটি হয়ে গেল কলেজ । নরেন্দ্র কিছুতেই আর পড়াশুনো কিংবা গান-বাজনায় মন বসাতে পারে না। 
এক এক সময় পড়তে পড়তে সে বই ছুঁড়ে ফেলে দেয়। আ্যাটর্নির কাজ শেখার জন্য বাবা এক জায়গায় ভর্তি করে 
দিয়েছেন, সেখানে যেতেও ভালো লাগে না তার। রামকৃষ্ণের স্পর্শে কেন অমন ঘোর লেগেছিল তার ব্যাখ্যা সে খুঁজে 
পায়নি বটে, কিন্তু সেই ঘোরটা কেটে গেছে। এখন সে আবার কুস্তি লড়তে বা সীতার কাটতে পারে স্বাভাবিকভাবে । 
দক্ষিণেশ্বরে সে আর কিছুতেই যাবে না ঠিক করেছে। কেন যাবে? 
মাঝে মাঝে দক্ষিণেশ্বর থেকে অদ্ভূত সব খবর আসে । দু একজন লোক নরেন্দ্র কাছে এসে বলে, এ ভায়া, ঠাকুর 
আপনার জন্য বড় কান্নাকাটি করছেন, সর্বক্ষণ নরেন, নরেন করেন, আপনি একবারটি চলুন না ! 
রামকৃষ্ণ ঠাকুর নাকি যদু মল্লিকের বাগানে গিয়ে নরেনের নাম করে ডাক ছেড়ে কাদেন। পাগলের মতন অবস্থা । 
কালীবাড়ির খাজাঞ্চি ভোলানাথ 'বলেছিল, মশায়, একটা কায়েতের ছেলের জন্য আপনি এমন করেন কেন ? তাতেও তার 
কান্না থামে না। 
একদিন কয়েকজন ভক্ত রাত্রে ওখানেই থেকে গেছে, রাত্তিরে বারান্দায় শুয়ে ঘুমোচ্ছে। তাদের মধ্যে একজন একসময় 
চোখ মেলে দেখল, রামকৃষ্ণ ঠাকুর তার ধুতিখানা বগলে নিয়ে উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে কাদছেন। একজনকে ডেকে 
বললেন, .ওগো, ঘুমুলে ? দেখ, নরেনের জন্য আমার প্রাণের ভেতরটা গামছা নিঙড়োনোর মতন জোরে জোরে মোচড় 
দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো । তাকে না দেখলে যে থাকতে পারি না ! 
আর একদিন তিনি ভক্তদের মধ্যে বসে অনবরত নরেন্দ্র কথা বলছিলেন । তারপর হঠাৎ বারান্দায় উঠে গিয়ে কাতর 
চিৎকার করতে লাগলেন । চোখ দিয়ে বন্যার মতন অশ্রু বইছে । মাঝে মাঝে বলতে লাগলেন, মা গো, আমি তাকে না 
দেখে আর থাকতে পারি না ! এত কীদলাম, তবু তো নরেন. এল না। প্রাণে বিষম যন্ত্রণা হচ্ছে, বুকে বিষম মোচড় দিচ্ছে। 
মাঝে মাঝে একটু সুস্থির হয়ে নাকি বলেন, বুড়ো মিনসে, তার জন্য এমন অস্থির হয়েছিল আর কীদছি দেখে লোকেই 
বা কী বলবে দেখি ! কিন্তু আমি যে কিছুতেই সামলাতে পাচ্ছি না ! 
দূতদের মুখে এ সব কথা শুনেও নরেন্দ্র বিচলিত হয় না। কঠোরভাবে বলে, আমার যাওয়া হবে না। এগজামিনের 
পড়া করছি, বলবেন, আমার সময় নেই ! ৰ 
জোর করে সে আবার পড়াশুনোয় মন বসায়; পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল গান গায়, গলা সাধে । মন থেকে অবশ্য 
সে দক্ষিণেশ্বরের পাগলটির কথা একেবারে সরাতে পারে না । প্রায়ই ভুরু কুঁচকে ভাবে, একজন পুরুষ মানুষ তার জন্য 
এত উতলা হন কেন? কান্নাকাটি করেন সবার সামনে, কেন? ওর তো আরও ভক্ত আছে ! নরেন মোটেই ওর ভক্ত নয়, 
এবং মাত্র কিছুদিনের পরিচয় । 
নাঃ, দক্ষিণেশ্বরে আর সে যাবে না। একজনের মাথায় যদি বাতিক চাপে, তাই নিয়ে কান্নাকাটি করে কষ্ট পায়, তার 
জন্য নরেন্দ্র দায়ী নয় ! | | 
এক একদিন নিরিবিলিতে গান গাইতে গাইতে অনেক রাত হয়ে যায় । যত রাত বাড়ে, শহর নিঝুম হয়, তত কণ্ঠস্বরে 
বিশুদ্ধতা আসে ৷ রাস্তার দিকের জানলাটা আর সে খোলে না, তার দরজায় অর্গল নেই, এমনিই বন্ধ থাকে। ঘরের মধ্যে 
খুব গরম হয়, তবু জানলা খোলার উপায় নেই ! 
নিবিষ্ট হয়ে সঙ্গীত সাধনা করছে নরেন্দ্র, হঠাৎ দরজা ঠেলার শব্দ হল। নরেন্দ্র মেঝেতে বসেছিল, পাশ ফিরে তাকাল । 
বিপরীত দিকের বাড়ির সেই যুবতী বিধবাটি সর্বনাশিনীর রূপ ধরে চুপি চুপি একেবারে তার ঘরে চলে এসেছে। তার 
আলুলায়িত চুল, চোখের দৃষ্টিতে আগুন, সর্বশরীরে কামনা । ] 


৯৪ 


নরেন্ত্রর সারা শরীরে দপ করে জ্বলে উঠল রাগ। এত সাহস হারামজাদির ! নরেন্দ্র প্রথমে ভাবল, প্রচণ্ড ধমকে ওকে 
বিদায় করবে । মেয়েটির দিকে তীব্র চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে তার ক্রোধ রূপান্তরিত হল। সে ভাবল, এই মেয়েটি 
আসলে কত অসহায় ! বিদ্যাসাগর মশাই যতই প্রচুর কষ্ট করে বিধবা বিবাহের আইন পাশ করান, সমাজ তো তা মেনে 
নেয়নি ! দু চারটি বিধবার বিয়ে হয়েছে মাত্র, বাকি সহস্র সহস্র বাল-বিধবারা যে তিমিরে ছিল, এখনও সেই তিমিরে। 
ওদেরও যে শরীরের ক্ষুধা আছে, সংসার পাতার আকাজ্কা আছে, সন্তান পালনের সাধ আছে, কে তার মূল্য দেবে? ওর 
যৌবন যেন হরিণীর মাংস, কিছু কিছু লোকের কাছে লোভের সামগ্রী ! এই মেয়েটিও হয়তো কখনও সেই লোভের ফাদে 
ধরা দিয়েছে, তাই লাজ-লজ্জা ঘুচে গেছে। 

এত রাতে কোনও পুরুষের ঘরে স্বয়মাগতা হয়ে আসার একটাই অর্থ হয়। মেয়েটি প্রেম কাকে বলে জানল না, শুধু 
দেহজ লালসা । নরেন্দ্র বৈষ্ণব পদাবলি পড়েছে, ইংরেজি রোমান্টিক কবিতা পাঠ করেছে, ভালোবাসা-বর্জিত দৈহিক মিলন 
তার কাছে বিষম ঘৃণার ব্যাপার । কিন্তু এ মেয়ে যে অন্য কিছু জানে না। একে ফেরানো সহজ নয়, শরীরে ওর উন্মাদনা, 
ধমক দিলেও মিনতি করছে, নিঃশর্তে আত্মসমর্পণের জন্য গায়ে এসে পড়তে পারে । এই লালসার সর্পকে বশীভূত করার 
জন্য একটাই মাত্র মন্ত্র আছে 

নরেন্দ্র ঝুঁকে যুবতীটির পায়ের কাছে দু'হাত রেখে বলল, মা, মা জননী ! আমি যে তোমাকে নিজের মায়ের মতন 
দেখি ! 

যুবতীটি বিহ্বল হয়ে গেল একটুক্ষণের জন্য । তারপরই দু হাতে মুখ চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল হুড়মুড়িয়ে । 

এই ঘটনার পর নরেন্দ্র তার এই প্রিয় আস্তানাটি ছেড়ে ফিরে এল নিজের বাড়িতে । এখানেও শান্তি নেই। এখানে 
বিয়ের জন্য পেড়াপেড়ি। কন্যাদায়গ্রস্ত পিতারা সরাসরি তাকে পাকড়াও করে। বন্ধুদের আড্ডাতেও নরেন্দ্র যেতে ইচ্ছে 
করে না, তারা দক্ষিণেশ্বরের প্রসঙ্গ তুলে বিদ্রুপ করে। বাড়িতে গান-বাজনা চর্চার তেমন সুবিধে হয় না বলে নরেন্দ্র আবার 
ব্ৰাহ্মসমাজের প্রার্থনায় যোগ দেওয়া শুরু করল। কেশববাবুদের সমাজে নয়, সেখানে রামকৃষ্ণ ঠাকুর হঠাৎ এসে পড়তে 
পারেন। সে যায় সাধারণ ব্রাহ্মসমাজে, সেখানকার তরুণদের সঙ্গেই তার মতের মিল হয়। 

একদিন নরেন্দ্র বসে আছে উপাসনা গৃহের গানের দলে, পরপর কয়েকটি গানের পর ধ্যান হল। তারপর উঁচু বেদীতে 
বসে আচার্য উপদেশ দিতে শুরু করলেন। সাধারণ এই উপদেশ দেড় থেকে দু'ঘণ্টা চলে । অনেক সদস্য এই সময় চক্ষু 
বুজে আবার ধ্যানমগ্ন হয়, সেই অবস্থায় উপদেশাবলি বেশি উপভোগ করা যায়। 

সবেমাত্র উপক্রমণিকা পর্বও শেষ হয়নি, সভাগৃহ নিঃশব্দ, দরজা দিয়ে দ্রুতপদে ঢুকে এলেন রামকৃষ্ণ ঠাকুর, বলতে 
লাগলেন, নরেন ? নরেন কোথায় ? নরেন . - 

অনাহুত ভাবে সাধারণ ব্রাহ্মসমাজের উপাসনার সময় দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুর হঠাৎ এসে পড়বেন, এমন আশাই 
করা যায় না। কেশববাবুর নববিধানে তিনি এমন যান বটে, কিন্তু সাধারণ ব্রাহ্মসমাজের সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা নেই। 
তিনি বোধহয় জানেনও না যে সাধারণ ব্রাহ্ম সমাজের নেতারা ইদানীং তাকে আর তেমন পছন্দও করছেন না। শিবনাথ 
শাস্ত্রী ও আরও কেউ কেউ একসময় রামকৃষ্ণ ঠাকুরের কাছে যেতেন বটে । কিন্তু কেশব সেনের ভক্তি বন্যার প্রাবল্য দেখে 
তারা সরে এসেছেন। একজন কালী সাধকের সঙ্গে তারা আর সম্পর্ক রাখতে চান না। 

উপস্থিত সদস্যরা কেউ কেউ রামকৃষ্ণ ঠাকুরকে চেনেন, অনেকেই চেনেন না। ঠেঙো ধুতি ও ফতুয়া পরা, খালি পা 
একজন লোককে পাগলের মতন ঢুকে পড়তে দেখে কয়েকজন বলল, এ কে, এ কে ? কয়েকজন বলল, আরে এ যে 
দক্ষিণেশ্বরের সেই ঠাকুর ! কেউ বলল, ওঁকে কে ডেকেছে ! বেদী থেকে আচার্য ভ্রকুটি করে সবাইকে চুপ করতে 
বললেন। তবু সোরগোল, হুড়োহুড়ি পড়ে গেল। 

রামকৃষ্ণ ঠাকুর কোনও কিছু গ্রাহ্ই করছেন না। তিনি নরেন কোথায়, নরেন কোথায় বলতে বলতে বেদীর কাছে 
পৌছে গেলেন, তৎক্ষণাৎ তার. ভাব-সমাধি হল, তিনি হাত তুলে দীড়িয়ে রইলেন প্রস্তুত মূর্তির মতন। সেই অবস্থাটা 
দেখবার জন্য পেছন দিকের সদস্যরা সামনে আসতে চাইল, কেউ কেউ দাড়িয়ে পড়ল বেঞ্চের ওপর । রামকৃষ্ণ ঠাকুরকে 
নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়, সেই জন্য কর্তাব্যক্তিদের একজন নিবিয়ে দিলেন গ্যাসের আলো । কিন্তু অন্ধকারের মধ্যে 
বিশৃঙ্খলা পৌঁছল চরম অবস্থায় । ঠেলাঠেলি, চিৎকার, কে কার পা মাড়িয়ে দিচ্ছে তার ঠিক নেই। 

 গায়কদের দলে বসে থাকা নরেন্ত্রর হৃদয় উদ্বেল হয়ে উঠল । শুধু তার জন্য ছুটে এসেছেন রামকৃষ্ণ ঠাকুর। এমন 
স্বার্থশূন্য ভালোবাসাও সম্ভব ! এত ব্যাকুলতা, এত টান, নরেন তো তার কোনও প্রতিদান দেয়নি । তার সন্ধানে এসে 
অপমানিত হচ্ছেন, ধাক্কাধাক্তিতে আহতও হতে পারেন। 

নরেন উঠে গিয়ে সবলে ভিড় সরিয়ে বেদীর কাছে গিয়ে রামকৃষ্ণ ঠাকুরকে পাঁজা কোলা করে তুলে নিল। কেউ কিছু 
বুঝবার আগে তাকে নিয়ে এল বাইরের খোলা হাওয়ায় । ধমকের সুরে বলল, আপনি হুট করে এখানে চলে এলেন কেন? 
আপনার মতন মানুষ, এমন ভাবে আসে? 

রামকৃষ্ণ ঠাকুর বললেন, নরেন, নরেন, তোকে না দেখে আমি যে আর থাকতে পারি না। আমার বড় কষ্ট হয়। বুকটা 
মোচড়ায়। 

একটা ঘোড়ার গাড়ি ডেকে তাতে রামকৃষ্ণ ঠাকুরকে শুইয়ে দিয়ে বললেন, আর কক্ষণও আসবেন না। চলুন, আমি 
আপনাকে পৌঁছে দিচ্ছি ! | 

রামকৃষ্ণ ঠাকুর বললেন, আমি আর তোকে ছাড়ব না। 


৯৫ 


রণ 2 


0২০ ॥ 


চন্দননগরের মোরান সাহেবের বাগানবাড়িটি ছেড়ে দিতে হল। উদ্দেশ্য ছিল তিনজনে মিলে কাব্য ও গান নিয়ে মেতে 
থাকা ও প্রকৃতি-সম্ভোগ, কিন্তু জ্যোতিরিন্ত্রনাথকে নানা কাজে প্রায়ই কলকাতায় যেতে হয়, আসা-যাওয়ায় অনেক সময় 
খরচ হয় । জ্যোতিরিন্দ্রনাথ কলকাতায় ফিরলেন বটে, কিন্তু জোড়াসীকোর বাড়ির অত ভিড়ের মধ্যে থাকতে চাইলেন না। 
চৌরঙ্গি পাড়ায় একটি অষ্টালিকা ভাড়া নিলেন। 

এই অঞ্চলটিতে অধিকাংশ বাড়িই ইংরেজ, আরমেনিয়ান ও পারসিদের, বেশ নিরিবিলি ও পরিচ্ছন্ন, সবচেয়ে বড় গুণ 
পথ-চলার সময় কিংবা কোনও বাড়ির বার-বারান্দায় দীড়ালে দুর্গন্ধ সহ্য করতে হয় না। রাস্তার পাশের কাঁচা ড্রেনগুলি 
ঢেকে সম্প্রতি এখানে পাথরের ফুটপাথ বানানো হয়েছে, রাস্তির বেলাতেও নিশ্চিন্তে হাটা যায়, কোনও পগারে পদস্থলনের 
ভয় নেই। গ্যাসের আলোয় ঝলমলে এই পথটির সঙ্গে লন্ডনের যে-কোনও রাজপথের তুলনা করা যায়। 

এই চৌরঙ্গির ওপরেই যাদুঘরের প্রাসাদ, তার পাশের রাস্তাটির নাম সদর স্ট্রিট, সেই গলির দশ নম্বর বাড়িতে শুরু 
টা 58-11-1425 58 পালস্ক, আলমারী, ওয়ার্ডরোব, 
বড় বড় বেলজিয়ান কাচের আয়না, সাদা কাচ-করার পুতুল, বারান্দায় বসানো হল চিনে মাটির স্ট্যান্ড । হগ. 
০187615418৭ ১১৮8444 একবার এক 
একখানা ঘর সাজান, পছন্দ না হলে আবার বদলে ফেলেন সব কিছু । 

রবি কোথায় থাকবে, তা নিয়ে প্রথমদিকে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। জোড়াসাকোর বাড়িতে তার একটি নিজস্ব 
ঘর আছে ঠিকই, কিন্তু দাদা-বউদিদিরা অন্যত্র বসবাস শুরু করলে জোড়াসাকোয় তার মন টিকবে কেন ?-জ্যোতিরিন্্রনাথ 
অবশ্যই রবিকে তাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন, সদর স্ট্রিটের বাড়িটির একেবারে শেষ প্রান্তে একটি 
মিািরাসাজালিির তার রিনা আনি বার 
থাকতে বলেছেন। ও বাড়িতে সুরেন আর বিবি তাদের রবিকা-কে কাছে পাবার জন্য সব সময় আবদার করে। 
জ্ঞানদানন্দিনী বললেন, রবি, তুমি তো চন্দননগরে নতুনদের সঙ্গে অনেকদিন রইলে, এবার কিছুদিন আমার কাছে থাকে। 
বিলেতের সেইসব দিনগুলোর কথা ভুলে গেলে ? সন্ধেবেলা তুমি বাচ্চাদের নিয়ে গান গাইবে,আরও লোকজন ডেকে পার্টি 
হবে... । ‘ 
LSS Ue US Ml ডি 
কাদম্বরী তখন রবির ঘরটিতেই পর্দা সাজাচ্ছিলেন। প্রশস্ত পালঙ্কের ওপর ধপধপে বিছানা, শিয়রের দু দিকে লম্বা স্ট্যান্ডের 
ওপর ফুলদানিতে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল, রবি যদিও বিছানায় উপুড় হয়ে শুয়ে বুকে বালিশ দিয়ে লেখে, তবু তার জন্য আনা 
হয়েছে নতুন লেখার টেবিল ও চেয়ার, পাশের ওয়ার্ডরোবটিও সাদা রং করা, জানলায় টাঙানো হচ্ছে সাদা লেসের পর্দা । 
সারা ঘরখানিতেই রয়েছে শুভ্র স্বাচ্ছন্দ্যের আবহাওয়া । একটা টুলের ওপর 'দীড়িয়ে, কোমরে আঁচল জড়িয়ে পর্দার রিং 
পরাচ্ছেন কাদশ্বরী । বৈশাখ মাস, বাতাস নীরস, আকাশে কোনও রং নেই, দারুণ দাহন বেলা । বিন্দু বিন্দু ঘাম জমেছে 
কাদন্বরীর মুখে। 

রবি বলল, নতুন বউঠান এত যত্ন করে কার জন্য সাজাচ্ছ এই ঘর? 

কাদরী মুখ ফিরিয়ে কৌতুক হাস্যে বললেন, কার জন্য বল তো? 

রবি বলল, বিশেষ কোনও অতিথি আসবেন বুঝি ? 

কাদম্বরী বললেন, একতলায় অতগুলো ঘর তা হলে রয়েছে কিসের জন্য ? 

রবি বলল, বলা তো যায় না, বিহারীলাল চক্রবর্তী মশাই যদি কোনও কোনও রাত্তিরে থেকে যেতে চান, তাকে তো 
আর একতলায় পাঠানো যাবে না ! 

চক্ষে বিদ্যুৎ খেলিয়ে কাদন্বরী বললেন, মরণ ! 

রবি বলল, নতুন বউঠান, সুরেন আর বিবি আমাকে খুব করে ধরেছে ওদের কাছে থাকবার জন্য । আমি ভাবছি, 
কিছুদিন বির্জিতলাও-এর বাড়িতে গিয়ে থাকলে কেমন হয়'? শুধু রাত্তিরটা কাটাব ওখানে ৷ বেশিদূরে তো নয়, দিনের বেলা 
যখন তখন চলে আসতে পারব । 

227৮7৮85757 

এখানে থাকবে না ? মেজবউঠানের কাছে 

কিযে লোন ডোবা নি কির এলসি কাদে 
বেশ, তাই যাও। তোমার যদি ইচ্ছে হয়_ 

সঙ্গে সঙ্গে রবির বুকটা মুচড়ে উঠল । সে কি জানে না, কতখানি মমতায় এই ঘরখানি সাজানো হচ্ছে, এবং কার জন্য ? 
এখানে দীড়িয়ে সে চলে যাবার কথা উচ্চারণ করতে পারল কী করে? সে নিজেই কি দূরে গিয়ে থাকতে পারবে? 

কাছে এগিয়ে এসে রবি বলল, বাঃ, তুমি অমনি এককথায় রাজি হয়ে গেলে ! তুমি বুঝি আমায় তোমার কাছে রাখতে 
চাওনা? 

কাদন্বরী অন্য দিকে মুখ ফিরিয়ে বললেন, তুমি যদি থাকতে না চাও 


৯৬ 


রবির আর যাওয়া হল না। 

অবশ্য একথাও ঠিক, যেখানেই জ্যোতিরিন্দ্রনাথ সেখানেই প্রাণের প্রাচুর্য, উৎফুল্ল পরিবেশ, অফুরান আড্ডা । প্রায়ই 
সকালে চলে আসেন অক্ষয় চৌধুরী, প্রিয়নাথ সেন, জানকীনাথ ঘোষালের মতন বন্ধু ও আত্মীয়েরা ৷ চা-পানের সঙ্গে সঙ্গে 
খোস গল্প ছাড়াও ‘ভারতী’ সম্পাদনার কাজও চলে । এই মাসিক পত্রিকাটির সম্পাদকের হিসেবে বড় দাদা দ্বিজেন্দ্রনাথের 
নাম ছাপা থাকলেও তিনি বিশেষ সময় দিতে পারেন না। রচনা নির্বাচন থেকে প্রেসে ছাপানো ও ঠিক সময় বিলিতি 
বন্দোবস্ত করার সব দায়িতৃই জ্যোতিরিন্দ্রনাথের। সম্প্রতি রবি কবিতা বিভাগটির ভার নিয়েছে, সে উদীয়মান কবিদের কাছ 
থেকে কবিতা সংগ্রহ করে আনে। 

রচনাগুলি প্রেসে পাঠাবার আগে জ্যোতিরিন্দ্রনাথ এক' একটি হাতে নিয়ে উচ্চ কণ্ঠে পাঠ করেন, উপস্থিত তিন-চার জন 
শ্রোতা কখনও তারিফ করেন, কখনও অংশবিশেষ সম্পর্কে আপত্তি জানান। মূল লেখকরা সবাই ঠাকুরবাড়ি সম্পর্কিত ৷ 
পরিমার্জন ও পরিবর্তনের জন্য তাদের অনুরোধ জানাতে কোনও অসুবিধে নেই। কোনও লেখার মূল বক্তব্যের সঙ্গে 
সম্পাদকমণ্ডলির গুরুতর মতভেদ থাকলেও তা বর্জন না করে মুদ্রণ করা হয়, সম্পাদকের পক্ষ থেকে প্রতিবাদও যোগ করা 
হয় সেই সঙ্গে। রবি যখন বিলেত থেকে ‘পারিবারিক দাসত্ব’ নামে অতি উগ্র প্রবন্ধটি পাঠিয়েছিল, তখন সেটি ছাপিয়ে 
দ্বিজেন্দ্রনাথ ওই অল্পবয়স্ক স্পর্ধিত লেখকের বক্তব্যের প্রতিবাদও জানিয়েছিলেন সম্পাদকীয়তে। 

নির্বাচকমণ্ডলির এই আসরে কাদম্বরী এসে বসেন না কখন। তিনি থাকেন আড়ালে আড়ালে, কখনও রেকাবি ভর্তি লিচু 
এনে রেখে যান টেবিলে, কখনও নিজের হাতে তৈরি সন্দেশ । ঠিক সময়মতন চায়ের পট এসে যায় । হঠাৎ কোনও লেখা 
কথায়। 

অক্ষয় চৌধুরী অনেকবার বলেছেন, নতুন বউঠান, আপনি এসে বসুন না আমাদের সঙ্গে ! কাদস্বরী সলজ্জভাবে ঘাড় 
বিল ভা 

কাদন্বরী কিছু লিখতেও চান না। জ্যোতিরিন্দ্রনাথ অনেক অনুরোধ করেছেন। রবি ঝুলোঝুলি করেছে, হাত ধরে 

অনুনয়ের সঙ্গে বলেছে, তুমি লেখো, তুমি সাহিত্য এত ভালোবাস, তুমি নিশ্চয়ই লিখতে পারবে । কাদন্বরী হেসে উড়িয়ে 
দিয়ে বলেছেন, যাঃ, আমি কি জানি ! ওসব আমার দ্বারা হবে না ! 

র অনেক মেয়েই বাংলা লেখায় হাত দিয়েছে। স্বর্ণকুমারী নিয়মিত লেখিকা, তার একাধিক গ্রন্থ প্রকাশিত 
হয়ে গেছে। এমন কি অক্ষয় চৌধুরীর স্ত্রী শরৎকুমারী, যার বাল্যকাল কেটেছে লাহোরে, তাই রবি তীর নাম দিয়েছে 
লাহোরিনী, তিনিও বেশ লিখছেন। মেজবউঠান জ্ঞানেন্দ্রন্দিনীর লেখার শখ আছে, তার বাংলা ভাষাজ্ঞান তেমন টনটনে 
নয়, রবি তার লেখা আগা-পাশ-তলা সংশোধন করে দেয় । কিন্তু যিনি হয়তো এঁদের সবার চেয়ে ভালো লিখতেন, সেই 
কাদন্বরী না-লেখার ধনুর্ভঙ্গ পণ করে রয়েছেন। 

সকালের এই আড্ডা শেষ হয় দুপুরের বত্রিশ ব্যঞ্জন ভোজনের পর। 
কোনও রবিবার এই বৈঠক স্থানান্তরিত হয় মানিকতলার অক্ষয় চৌধুরীর বাড়িতে কিংবা আমবাগানে জানকীনাথের 
বাড়িতে । একটা হলদে রঙের বাক্সে জমা থাকে সব পাণ্ডুলিপি । সেটাই ‘ভারতী’ সম্পাদকীয় দপ্তর ৷ জ্যোতিরিন্দ্রনাথ সেই 
বাক্সটা বগলদাবা করে স্ত্রী ও ছোটভাইকে নিয়ে ল্যান্ডো গাড়ি চেপে চলে আসেন উত্তর কলকাতায় । প্রখ্যাত কবির 
বিহারীলাল চক্রবতীও এসে যোগ দেন প্রায়ই। 
সকাল ও দুপুরগুলি জমজমাটভাবে ফেটে গেলেও বিকেলের পর বাড়িটি যেন স্তব্ধ হয়ে থাকে । জ্যোতিরিন্দ্রনাথ প্রায়ই 
সন্ধের সময় বাড়িতে থাকেন না। 
রবি তার জ্যোতিদাদার কর্মশক্তি দেখে মুগ্ধ হয়ে যায়। জ্যোতিদাদাই তার হিরো। এ দেশে কত মানুষ শুধু একটা 
চাকরি কিংবা জীবিকা নির্বাহের কোনও একটা উপায় পেয়েই ধন্য হয়ে সারা জীবন কাটিয়ে দেয় । কেউ বড়জোর সামান্য 
শখে তবলা পেটায় বা বাশি ফৌকে । কেউ কবিতা রচনা শুরু করেই নিজেকে মহাকবি ভেবে ফেলে অন্যদের গালমন্দ শুরু 
করে দেয়। শ্রেষ্ঠত্বের সাধনা নেই, উচ্চাকাজ্কার সঙ্গে সঙ্গে কঠোর পরিশ্রম ও ঝুঁকি নেবার সাহস থাকে না অধিকাংশ 
মানুষের । 
জ্যোতিরিন্দ্রনাথ এক অসাধারণ ব্যতিক্রম । এমন আমুদে ও সঙ্গীতপ্রিয় মানুষটি তার কর্মকাণ্ড ছড়িয়ে দিয়েছেন বহু 
দিকে। মাসিক ‘ভারতী’ পত্রিকা চালাচ্ছেন তিনি, আদি ব্রাহ্মসমাজের পরিচালনা কার্যও তাকে দেখতে হয় । পিতার নির্দেশে 
তদারকির ভারও তার ওপর, সে কাজ করছেন দক্ষতার সঙ্গে, আয় বেড়েছে যথেষ্ট । এ ছাড়াও নিজস্ব পাটের 
ব্যবসা আছে জ্ঞানকীনাথের সঙ্গে, তাতেও লাভ হচ্ছে এখন ৷ এরকম যে+কোনও একটা কাজের ভার নিয়েই অনেক মানুষ 
হিমসিম খায়। এর পরেও জ্যোতিরিন্দরনাথ ছবি আঁকছেন, লিখছেন নাটক । এত কাজের তিনি সময় পান কখন ? যখন 
পিয়ানো বাজাতে বসেন, তখন এমন তনয় হয়ে যান, যেন ভুলে যান অন্য সব কিছু । আবার আড্ডা দিতে বসলে মনে হয়, 
তার কোনও কাজের তাড়া নেই। অথচ প্রতিদিন একবার করে সেরেস্তায় গিয়ে হিসেবপত্র বুঝে নেন, পূর্ববাংলায় কিংবা 
সুন্দরবনে কিংবা উড়িষ্যার জমিদারিতে ঝঁটিতি সফর করেও আসতে হয় মাঝে মাঝে । 
র র সবচেয়ে বড় গুণ, কোনও কাজে তিনি ব্যর্থ হলেও নিরুদ্যম হন না। জেদ ধরে বারবার চেষ্টা করে 
তিনি জয়ী হতে চান। 


রবি জ্যোতিদাদাকে অনুসরণ করে প্রতি পদে পদে। সে বুঝতে পেরেছে, শ্রেষ্ঠত্বের সাধনার জন্য সর্বাঙ্গের ঘাম 
ঝরাতে হয় । লিখতে তার ভালো লাগে, কিন্তু সার্থক কিছু লিখতে গেলে নিজেকে তৈরি করে নিতে হবে, এমনি এমনি মহৎ 
সাহিত্য হয় না। তার কবিতায় ভাষা এখনও মর্মভেদী নয়, উচ্ছাসের আবরণে চাপা পড়ে যাচ্ছে জীবনবোধ । লিখতে হবে, 
ছিড়ে ফেলতে হবে, আরও লিখতে হবে, অনেক লিখতে হবে। 


প্রথম আলো (১ম)__১৩ ৯৭ 


সারা দুপুর-বিকেল রবি বিছানায় শুয়ে শুয়ে লিখে যায়। কখনও কবিতা, কখনও প্রবন্ধ, কখনও উপন্যাস, কখনও 
পুস্তক সমালোচনা । বিষয়বস্তুর শেষ নেই। ভাষার পরিধিও সীমাহীন ! একটা কোনও অনুভূতি বা উপলব্ধিকে ঠিক ঠিক 
ভাষার বীধুনিতে ধরে রাখার নামই সার্থকতা । তার জন্যই তো এত সাধনা । 

লিখতে লিখতে রবি একেবারে বিভোর হয়ে থাকে, সময় ও পরিবেশজ্ঞান থাকে না। তার একুশ বছরের ভাজহীন 
ললাটে কুঞ্চনের রেখা পড়ে, এক একটা কবিতা লিখতে গিয়ে কিছুতেই তার পছন্দ হয় না, বারবার কাগজ ছেঁড়ার বদলে 
সে একটা প্রেটে লিখতে শুরু করে, লেখে, কয়েক মিনিট তাকিয়ে থেকে মুছে দেয়, আবার নতুন লাইন মনে আসে। 
সারা বাড়ি নিঃশব্দ, দাসদাসীরা কেউ দোতলায় আসে না, মাঝখানে দুটো-তিনটে দরজা আছে বলে মাঝখানের শব্দও 
শোনা যায় না। হঠাৎ এক সময় এদিকে ভেসে আসে পিয়ানোর মৃদু ঝংকার ৷ রবির ধ্যান ভাঙে, লেখা ছেড়ে সে উঠে 
আসে। 

শেষ গোধূলির আকাশে এখন বিষণ্ন আলো। চৌরঙ্গির ওপাশের ময়দানের আকাশে বারুদ-বর্ণ মেঘ, আর ফ্রি স্কুল 
বাগানের দিকে কোলাহল করছে অসংখ্য পাখি। দূর থেকে ওই বাগানটিকে অরণ্যের মতন দেখায় । 

রবি খুঁজতে খুঁজতে এসে দেখল, দোতলার সিঁড়ি দিয়ে ওঠার পরই যে হলঘর, সেখানে বড় পিয়ানোটার সামনে বসে 
আছেন কাদন্বরী, অন্যমনক্কভাবে টুং টুং শব্দে বাজাচ্ছেন একটা সূর ৷ সেই সুরের সঙ্গে অপরাহ্ন শেষের আলোর যেন একটা 
মিল আছে। রবি পাশে গিয়ে দীড়াল, কাদন্বরী টের পেলেন না। 

সাধারণত সাজসজ্জা সম্পর্কে কাদম্বরী উদাসীন, আজ কিন্তু তিনি বেশ সুসজ্জিত । একটু আগে স্নান করেছেন, ধূপের 
ধোয়া রঙের শাড়ি পরা, খোলা চুলে বেলিফুলের মালা জড়ানো । তার সান্নিধ্যে একটা স্নিগ্ধ সুগন্ধ । 
75755955592 
রঅচেনা। 

হঠাৎ মুখ ফিরিয়ে রবিকে দেখেই বাজনা বন্ধ করে দিলেন কাদন্বরী। 

রবি বলল, থামলে কেন, বাজাও । 

কাদম্বরী বললেন, তোমার লেখার ব্যাঘাত হল ? তুমি উঠে এলে 

রবি বলল, না, না, কোনও ব্যাঘাত হয়নি। 

কাদম্বরী বললেন, আস্তে বাজাচ্ছিলাম, ভেবেছিলাম অত দূরে শোনা যাবে না। { 

রবি বলল, আমি এমনিই উঠে এসেছি। শুনতে খুব ভালো লাগছিল । এটা কিসের সুর ? আর একটু বাজাও । 

হাত সরিয়ে নিয়ে কাদম্বরী বললেন, ও এমন কিছু না। তুমি লেখা ছেড়ে উঠে এলে কেন? 

রবি বলল, আর মন লাগছিল না । হঠাৎ একসঙ্গে অনেক পাখি ডেকে উঠল, আমার মনে হল ভোর হয়েছে বুঝি ৷ এক 
একদিন ভোর আর সন্ধ্যার মধ্যে কোনটা যে কখন তা নিয়ে একটা বিভ্রম এসে যায় । ভোরবেলা পাখিরা বাসা ছেড়ে যায়, 
সন্ধ্যায় বাসায় ফেরে, তখন ওরা দিনটাকে বিদায় জানায়। | 
কাদদ্বরী বললেন, আমি বিদায়ের ডাকটাই শুনি। 

রবি বলল, সারা দিন ধরে এত লিখছি, এক সময় আঙুলগুলো বিদ্রোহ করে উঠল । মন বলল, চলো যাই, নতুন 
57544545884 
তন্ময়তার রূপ দেখছিলুম। 

রবির দিকে ঘুরে বসে, থুমনিতে আঙুল দিয়ে কাদম্বরী বললেন, কী গল্প হবে, মশাই ? 

-_- তোমার আগেকার জীবনের গল্প । 

-_ আমার আগেকার জীবন ? বাপের বাড়ির কথা ? গল্প করার তো কিছু নেই, রবি, একরত্তি বয়েসে চলে এসেছি। 
এঁরা কেউ আমার বাপের বাড়ির লোকদের পছন্দ করেন না । কতদিন যাইনি। রর 

5 LA i al LOGS MS DEA DLS 

— ? 

__ বাঃ, তোমার মনে নেই ? তোমার তখন ছিল তিনটি মুখ । একটা সুন্দর মুখেই জগৎ জয় করা যায়, সেই রকম 
তিন তিনটি মুখ। e 

__ কী বিকটই না জানি দেখতে ছিল তাকে । তিনমুখো মেয়ে, ইস ! 

= না গো, স্বর্গ মর্ত্য আর সমুদ্র, তিন দিকে তার দৃষ্টি ৷ সে ছিল মায়াবিনী । পার্সিফোনকে যখন চুরি করে পাতালে 
নিয়ে যায়, তখন হেকেটি জ্বলন্ত মশাল হাতে খুজতে গিয়েছিল। 

__তুমি তখন কোথায় ছিলে? 

-__ আমিও হয়তো তখন ছিলাম গ্রিসে । সেই দেবীর এক নামহীন স্তাবক। 

-__ কেন আমাকে ওই নামে ডাক ? আমি বুঝি না। 

-__ তোমারও যে রয়েছে সেই মায়া । আমি যখন যে-দিকেই তাকাই, তোমার একটি মুখ দেখতে পাই। 

= তুমি তো সর্বক্ষণ তাকিয়ে থাক খাতার পাতার দিকে। 

-__ সেখানেও কি তোমাকে দেখি না? 

কাদম্বরী উঠে দাড়িয়ে বললেন, তোমার ঘরে বুঝি বাতি জেলে দেয়নি এখনও ? দেখি গিয়ে 
রবি বলল, দীড়াও, অত ব্যস্ত হবার কিছু নেই । আজ এত সাজগোজ করেছ, জ্যোতিদাদা বুঝি তোমায় কোথাও নিয়ে 
যাবেন? ; 
কাদম্বরী উদাসীনভাবে বললেন, নিয়ে যেতে চাইলেই আমি যাচ্ছি আর কি ! কোথাও যাব না। শুধু নিজের জন্য বুঝি 
সাজতে নেই ? 
৯৮ 


রবি বলল, চলো, একবার ছাতে যাবে ? এখনি নেমে আসবে সন্ধ্যা, দিগস্তসীমা মুছে গেলে ছাতে হাটতে থাকলে মনে 
হয় যেন অনেক দূরে চলে যাচ্ছি। 

এক একদিন সুরেন, টা রা bs 
খাওয়ান, ওদের সঙ্গে খেলা করেন। রবিও লেখা ছেড়ে উঠে এসে হইচই করে যোগ দেয়। দশ বছরের বিবি রবির iE 
ন্যাওটা, সে সব সময় রবির একটা হাত ধরে কাছ ঘেঁষে বসে থাকে । যুগ পাল্টাচ্ছে, কিছুদিন আগেও বিবির 
মেয়েদের কবে বিয়ে হয়ে যেত, এখন তার বিয়ের কথা কেউ চিন্তাও করে না। 

সন্ধের' সময় পাওয়া যায় না। নাটক নিয়ে খুব মেতে আছেন, তিনি এখন প্রতিষ্ঠিত নাট্যকার । শুধু 

ঘরোয়া অভিনয় নয়, লোকে টিকিট কেটে তার নাটক দেখে। পাবলিক থিয়েটার প্রতিষ্ঠার হবার পর ইদানীং বাংলা নাটক 
খুব জনপ্রিয় । গিরিশবাবু, অমৃতলাল, বিনোদিনীর নাম লোকের মুখে মুখে। বারবনিতাদের নিয়ে প্রকাশ্যে নাটক অভিনয় 

করা নিয়ে নীতিবাগীশদের ঘোর আপত্তি ছিল, কিন্তু জনসাধারণের প্রবল উৎসাহে সে আপত্তি ভেসে গেছে। গিরিশবাবু 
7 প্রকাশ্যেই তিনি বেশ্যালয়ে গিয়ে মদের আসর বসান সারারাত, তবু নাট্যকার এবং 
অসাধারণ অভিনেতা হিসেবে লোকে তাঁকে সম্মান করে। 

নাটকের মহড়ার সময় জ্যোতিরিন্দ্রনাথ অনেক রাত পর্যন্ত উপস্থিত থাকেন সেখানে। 

মেজ বউঠানের বাড়িতেও প্রায় রাতেই নিমন্ত্রণ থাকে জ্যোতিরিন্দ্রনাথের ৷ জ্ঞানদাননন্দিনী অনেক লোকজন ডেকে 
পার্টি দিতে ভালোবাসেন, সেখানে সুরা পানেরও কোনও নিষেধ নেই । এরকমটি হওয়ার উপায় নেই জ্যোতিরিন্দ্রনাথের 
নিজের বাড়িতে ৷ অল্প কয়েকজনের ঘরোয়া আসর কাদম্বরীর পছন্দ, একগাদা লোক নিয়ে হই-হুল্লোড় তিনি সহ্য করতে 
পারেন না। রবিও স্বস্তি বোধ করে না খুব বেশি জনসমাবেশে। 

সদর স্ট্রিটের বাড়িতে সকাল-দুপুরের পরিবেশ একরকম, অপরাহ্‌-সন্ধ্যায় অন্যরকম । 


নি ২১ 


যতনে মা তান রক আসে তিনি টার সে জড়িত তা সত্বেও আর একটি 
প্রতিষ্ঠান গড়তে চাইলেন । তিনি ফরাসি ভাষার চর্চা করেছেন অনেকদিন, তিনি জানেন যে ফরাসিদেশে ফ্রেঞ্চ আকাদেমি 
ফরাসি ভাষার শুদ্ধতা রক্ষা ও সাহিত্য সমীক্ষার ভার নিয়ে থাকে । এদেশে সে রকম কোনও সাহিত্য প্রতিষ্ঠান নেই। যে- 
কোনও সাহিত্যের স্বাস্থ্যরক্ষা ও শ্রীবৃদ্ধির জন্য এরকম একটি প্রতিষ্ঠান দরকার । বিজ্ঞান এখন অবশ্য পাঠ্যবিষয়, কিন্তু 
বাংলায় বিজ্ঞানের পরিভাষা নেই। বাংলায় ভূগোল কিংবা দর্শন পাঠ করতে গেলেও পরিভাষা দরকার । কে এসব ঠিক করবে? 

জ্যোতিবিন্দ্রনাথ প্রস্তাব দিলেন, বাংলার বিশিষ্ট সব লেখক, পণ্ডিত ও শিক্ষাবিদদের. একসঙ্গে জড়ো করে একটি 
সারস্বত সমাজ গঠন করা হোক । মাঝে মাঝে এই সব গুণিজন একসঙ্গে মিলিত হয়ে বাংলাভাষার একটা সুনির্দিষ্ট রূপ 
দেবার ব্যবস্থা গ্রহণ করবেন। 

এজন্য প্রাথমিক যা খরচপত্র লাগে তা দেবেন জ্যোতিরিন্ত্রনাথ আর সংগঠনের জন্য খাটাখাটনি করবে রবি। সাহিত্য 
সংক্রান্ত যে-কোনও ব্যাপারেই রবির প্রবল উৎসাহ । 

এই সম্পাদক হল রবি, আর সভাপতি কে হবেন ? প্রথমেই যাওয়া হল, রাজেন্দ্রলাল মিত্রের কাছে। 
বেলেঘাটা-শুড়োর মিত্তিরবাড়ির এই রাজেন্দ্রলাল অসাধারণ পণ্ডিত, বাগী ও সুলেখক । মানুষটি কানে কিছু কম শোনেন, 
তাই কথা বলেন বেশি কিন্তু অযথা কিছু বলেন না। বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা তিনিই শুরু করেছেন বলা যায়। 
রাজেন্দ্রলালের The Snaskrit Buddhist Literature 01 Nepal বইটি রবির খুব প্রিয়। তিনি এশিয়াটিক 
সোসাইটির সঙ্গে বহুকাল জড়িত, তা ছাড়া স্কুল বুক সোসাইটি, র লিটারেচার সোসাইটি এবং আর্ট স্কুল স্থাপনের 
ব্যাপারে তার প্রচুর অভিজ্ঞতা । সাহেবদের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন, কিন্তু সাহেবদের সম্পর্কে স্পষ্ট কথা 
বলতেও তিনি ছাড়েন না। ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হবার পরই তিনি ছিলেন তার কোষাধ্যক্ষ ও সম্পাদক, কিন্তু 
তিনি দেখেছিলেন ইংরেজ ও ভারতীয় সভ্যদের মধ্যে ব্যবহারের তারতম্য ঘটছে। আদালতের বিচার দু রকম। একদিন 
সোসাইটিতে এই বৈষম্যের সমর্থনে ইংরেজরা হৈ-চৈ করছিল, রাজেন্দ্রলাল, ধমক দিয়ে বলে ওঠেন, এদেশে যত ইংরে 
আসে, তার.বেশিরভাগই বিলিতি সমাজের আবর্জনা ! 


তারপর বললেন, যা 
বিদ্বান ব্যক্তিরা রয়েছেন! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বহ্কিমবাবু, দ্বিজেন্দ্রবাবু, সৌরীন্দ্রমোহন ঠাকুর... । তুমি ওঁদের কাছে গিয়ে 
মত সংগ্রহ করো, তারপর একদিন সভা ডেকে কমিটি তৈরি করা যাবে। 

৯৯ 


রবি এরপর গেল বঙ্কিমচন্দ্রের বাড়িতে । তিনি এখন আলিপুর আদালতে কাজ করছেন। বঙ্গদর্শনে তার ধারাবাহিক 
উপন্যাস “আনন্দমঠ' সদ্য শেষ হয়েছে। মেজাজ বেশ প্রসন্ন আছে। তিনি এখন হিন্দু ধর্মের পক্ষে প্রখর প্রবক্তা, খ্রিস্টান ও 


রাজি নন। তার মতে, এ সবই ভ্রান্ত ইতিহাস ৷ মুসলমান এতিহাসিকরা নিজেদের পরাজয়ের কথা গোপন করে হিন্দুদের 
বশ্যতার কথা বেশি করে লিখেছেন। রাজপুতানা এবং দাক্ষিণাত্যে কি মুসলমান আক্রমণকারীরা বারবার পিছিয়ে আসেনি ? 
উড়িষ্যার রাজা নরসিংহ দেব কি বাংলার পাঠান শাসক তোঘল খাকে সসৈন্যে পিটিয়ে তাড়িয়ে দেননি ? 

বখতিয়ার খিলজি মাত্র সতেরোজন অশ্বারোহী নিয়ে এসে বঙ্গবিজয় করেছিল, এ কথা শুনলেই বঙ্কিম ক্রুদ্ধ হয়ে 
ওঠেন। ভুল, একেবারেই ভুল ইতিহাস ! রাজধানীতে ঢুকেছিল আসলে সতেরোজন ছিচকে চোর । বৃদ্ধ রাজা লক্ষণ সেন 
পালিয়েছিলেন বটে, কিন্তু ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস্্‌-ও কি পালাননি ? সমগ্র গৌড় বঙ্গ অধিকার করার জন্য 
আরমপকারীদের লড়াই চালাতে হয়েছিল এক বছর বালি চরিত কৃলযালিও করার জন্যই মিনহাডউদীনের মতন 


বহ্কিমের মতামত এমন জেদী ধরনের যে, অন্য দিকের কোনও যুক্তির তিনি ধার ধারেন না । তার আত্মবিশ্বাস এক 
এক সময় দন্তের পর্যায়ে পড়ে। bd 

রবিকে তিনি ভালোই চেনেন, কিশোর রবির একটি কবিতা তিনি ছাপিয়ে ছিলেন ‘বঙ্গদর্শন’ পত্রিকায় । ঠাকুরবাড়িতে 
তার যাতায়াত আছে বটে, কিন্তু মনে মনে তিনি ব্রাহ্মদের সম্পর্কে একটা তাচ্ছিল্যের ভাব পোষণ করেন ! উদীয়মান লেখক 
রবির প্রতি তিনি দৃষ্টি রেখেছেন, প্রকাশ্যে তিনি রবির অকুণ্ঠ প্রশংসা করেন। এই তো কিছুদিন আগে রমেশ দত্তর মেয়ের 
বিয়েতে নিমন্ত্রণ সভায় রবির সঙ্গে তার দেখা হয়েছিল। রমেশ দত্তর কন্যা কমলার সঙ্গে ভূতত্ববিদ প্রমথনাথ বসুর বিবাহ 
হল হিন্দু পদ্ধতিতে ৷ শ্বশুর ও জামাতা দুজনেই বিলেতফেরত, হিন্দু মতে কালাপানি পেলে প্রায়ন্চিত করতে হয়, ওঁরাতা 
করেননি, তাই নিয়ে সমাজে বেশ শোরগোল হয়েছে। সে যাই হোক, সেই উৎসবে রমেশচন্দ্র বন্কিমবাবুর গলায় একটা 
মালা পরাতে গেলে বঙ্কিমচন্দ্র প্রবীণ লেখকের ওদার্যে বলেছিলেন, আরে না, না, আমাকে কেন, এ মালা রবিকে দাও । 
রমেশ, তি 'স্ধাসঙীত' রাতে SUL 

বাড়িতে অন্তরঙ্গদের মধ্যে বঙ্কিম এতটা উদার হতে পারেন না। একদিন রবির প্রসঙ্গ ওঠায় বঙ্কিম 

SEE En SRE স্থানে স্থানে সুন্দর উচ্চস্তরের লেখা আছে । কিন্তু উপন্যাস হিসেবে সেটা 
নিষ্ফল হয়েছে। রবির যথেষ্ট গিফটেড বটে, কিন্তু প্রিকোশাস। 

রবির কাছ থেক সারম্বত সমাজের উদ্দেশ্যের বয়ানখানি নিয়ে পাঠ করে বঙ্কিম বললেন, হ্যা, বেশ ভালোই তো। 
তবে ফরাসি আকাদেমির ধাচে যখন হচ্ছে, তখন এর নাম “আকাদেমি অব বেঙ্গলি লিটরেচার” রাখলেই তো হয়। 

রবি বলল, প্রথমদিনের সভায় এই নাম নিয়ে আলোচনা করা যেতে পারে। 

বহ্কিমচন্দ্র সেই করে নিলেন। 

5০678552578 


অকুতোভয়ে, 
৪4-15-7871 কিন্তু এই 
কুসংস্কারাচ্ছন্ন সমাজে তাতে সাড়া জেগেছে কতটুকু ? কেউ কেউ বেশ মজা পেয়েছে, জরিপ নয় ইতৰ চয় 
বিধবা বিবাহে সম্মত হয়, তারপর সেই স্ত্রীর সঙ্গে উপপত্নীর মতন ব্যবহার করে। বিধবা বিবাহ চালু করার প্রচেষ্টায় 
বিদ্যাসাগরের নিজস্ব ধার জমে গেছে আশি হাজার টাকা ! 

তারপর তিনি বহু বিবাহ রদ করবার জন্য কলম ধরলেন । হিন্দু সমাজে জড়িয়ে আছে বহুরকম কুপ্রথা। কুলীন 
ব্রাহ্মণরা পঞ্চাশ-একশোটা বিবাহ করে অতগুলি মেয়ের সর্বনাশের কারণ হয়। তিনি নিজে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বহু 
বিবাহের পরিসংখ্যান জোগাড় করেছেন, তারপর ইংরেজ সরকারের কাছে আর্জি জানালেন যাতে আইন করে এই প্রথা বন্ধ 
করা হয়। আশ্চর্য ব্যাপার, এ দেশের শিক্ষিত মানুষদের কাছ থেকেও তিনি এ ব্যাপারে সমর্থন পেলেন না। অধিকাংশ 
লোকই তার বিপক্ষে । বহু বিবাহ বন্ধ না হলে যে বিধবার সংখ্যা বাড়তেই থাকবে, তা এঁরা বুঝলেন না। বিপক্ষীয়দের 
মতে, এই প্রথার ধীরে ধীরে অবসান হবে, আইন জারি করে বন্ধ করার দরকার নেই। অদ্ভূত যুক্তি ! দাস-প্রথা, সতীদাহ 
প্রথা আইন করে বন্ধ করতে হয়নি ? আপনা-আপনি বন্ধ হবার কোনও লক্ষণ দেখা গিয়েছিল ? কুসংস্কারাচ্ছন্ন কিংবা 
মতলববাজ ব্যক্তিদের একমাত্র শাস্তির ভয় দেখিয়ে নিরস্ত করা যায় ! 

সমধর্মী মানুষদের এই বিরূপতা দেখে বিদ্যাসাগর নিরাশ হয়ে গেছেন । আরও আঘাত পেয়েছেন অনেক নিকটজনের 
কাছ থেকে ৷ যাদের তিনি সাহায্য করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন, তারাও আড়ালে তার নিন্দে করে। পরোপকারের 
এই প্রতিদান । এমনকি তার জন্মস্থান বীরসিংহ, যে গ্রামের উন্নতির জন্য তিনি কত অর্থব্যয় করেছেন, সে গ্রামের মানুষও 
তাঁর একটা অনুরোধের মূল্য দেয় না। রাগে-দুঃখে তিনি আর কোনওদিন বীরসিংহ গ্রামে যাবেন না প্রতিজ্ঞা করেছেন। 
এখন মাঝে মাঝে সাঁওতাল পরগনায় কর্মট্যাড়ে গিয়ে থাকেন । যেখানকার সাওতালরা তাকে ভালোবাসে । সেই সরল, 
কপটতাহীন সীওতাল নারী-পুরুষদেরই তীর মনে হয় খাটি মানুষ ! 

তার স্বাস্থ্যও ভেঙ্গে গেছে। অনেক বছর আগে মেরি কার্পেন্টার নামে এক বিবির সঙ্গে বালিতে স্কুল পরিদর্শনে 
গিয়েছিলেন, সেখানে ঘোড়ার গাড়ি উল্টে ছিটকে পড়ে যান রাস্তায় । বাইরের আঘাত সেরে গেল, কিন্তু শরীরের অভ্যন্তরে 
যে চোট লেগেছিল তার নিরাময় হল না। কোনও কোনও চিকিৎসকের মতে তাঁর যকৃৎ উল্টে গেছে। কিছুই হজম হতে চায় 


১০০ 


না। এখন আর কোনও সমাজ সংস্কারে তার মন নেই। প্রেস ও প্রকাশনী বিক্রি করে দিয়েছেন, শুধু নিজের প্রতিষ্ঠিত স্কুল 
।ও কলেজ নিয়েই আছেন । | 
'_ সারস্বত সম্মিলনে যারা যোগ দিতে রাজি হয়েছেন, সেই তালিকাটি দেখলেন বিদ্যাসাগর । বঙ্কিমের নামটার ওপর 
তার চোখ আটকে গেল । ইংরাজ-ভৃত্য এই ব্যক্তিটি দু চারখীনা নভেল লিখে খ্যাতি পেয়েছেন বটে, কিন্তু সমাজেরও 
দণ্ডমুণ্ডের কর্তা হতে চান । ইনি বরাবর বিদ্যাসাগরের বিরুদ্ধাচারণ করেছেন। বিদ্ধপ করেছেন বিধবা বিবাহ আন্দোলন 
নিয়ে, এমনকি বিদ্যাসাগরকে মুর্খ বলতেও দ্বিধা করেননি। বহু বিবাহ বন্ধ করারও ইনি পক্ষপাতী নন । এমনকি ইনি 
বিদ্যাসাগরকে তেমন লেখক বলেও মানতে চান না। বিদ্যাসাগর নাকি কোনও মৌলিক রচনা লেখেননি। সবাইকেই 
নভেল-নাটক-পদ্য লিখতে হবে, না হলে সাহিত্য হবে না ? নতুন বাংলা গদ্য ভাষা গড়ে উঠছে, এখন প্রবন্ধ, অনুবাদের 
বিশেষ উপযোগিতা নেই? বঙ্কিম বিদ্যাসাগরের “সীতার বনবাস' পড়ে বলেছিলেন, এ তো কান্নার জোলাপ ! 

কোনও এক সভায় এই বঙ্কিমের সঙ্গে একাসনে বসতে হবে বিদ্যাসাগরকে ? হেসে হেসে কথা বলতে হবে ? ওসব 
ভণ্ডামি তার পক্ষে সম্ভব নয়। 

৮5518555828 

রবি অবাক হয়ে বলল, সে কি ! আপনি আমাদের সঙ্গে থাকবেন না ? আমরা চাই, আপনি সভাপতি হবেন। 

বিদ্যাসাগর দু দিকে মাথা নেড়ে বললেন, আমি তো যাবই না। এ বুড়ার আর একটা কথা শুনে রাখো । এ রকম 
কাজে আমাদের মতন লোকদের বাদ দেওয়াই উচিত, হোমরা-চোমরাদের লয়ে কোনও কাজ হবে না । কারুর সঙ্গে কারুর 
মতে মিলবে না। বরং তোমাদের মতন ছেলেছোকরারা যদি সমবেত হয়ে কিছু করতে পার তো দেখ। 

রবি জানে, বিদ্যাসাগর একবার না বললে আর তার মত ফেরানো প্রায় অসম্ভব । 

সারস্বত সমাজের কাজে ঘোরাঘুরির জন্য রবি এখন প্রায় সময়েই বাড়ি থাকতে পারে না। সদর স্ট্রিটের অত বড় 
বাড়িতে বিকেল-সন্ধে কাদম্বরীকে প্রায় নিঃসঙ্গ অবস্থায় কাটাতে হয়। রবির সে কথা মাঝেমাঝে মনে পড়ে, কিছুটা 
অপরাধ বোধ হয়, কিন্তু বাংলা আকাদেমি গড়ার আকাঙ্াটা তাকে মাতিয়ে তুলেছে, বড় বড় পণ্ডিত ও সাহিত্যজীবীদের 
কাছে গিয়ে ঘণ্টার পর ঘন্টা এই বিষয়ে আলোচনা করতে তার উৎসাহের অবধি নেই । রবি তার সহযোগী হিসেবে পেয়েছে 
কেশব সেনের ছোট ভাই কৃষ্ণবিহারী সেনকে, কৃষ্ণবিহারী এম এ পরীক্ষায় ফার্স্ট হওয়া ছাত্র। রবির ইচ্ছে, কোনও 

না করে সমস্ত উল্লেখযোগ্য ব্যক্তিদেরই এই সমিতিতে টেনে আনা । অনেকেরই সম্মতি পাওয়া গেল, বিদ্যাসাগর 

ছাড়া আর কেউ এখনও তার মুখের ওপর প্রত্যাখ্যান করেননি । 

রবির এই ব্যস্ততা নিয়ে কোনও অনুযোগ করেন না কাদম্বরী। তিনি আড়ালে আড়ালে থাকেন। গোধূলির ক্ষীয়মান 
আলোয় তিনি একা একা ঘুরে বেড়ান এ ঘর থেকে ও ঘরে, বারান্দায়, ছাদে । কখনও পিয়ানোর সামনে বসে বাজিয়ে যান 
ET AT ALOT PETRA 

করেনা। 

সারস্বত সমাজের প্রথম অধিবেশন হল জোড়া্সাকোর বাড়িতে । রাজেন্দ্রলাল, বঙ্কিম, সৌরীন্দ্রমোহন ঠাকুর, 
দ্বিজেন্দ্রনাথ ছাড়াও এলেন কৃষ্ণকমল ভট্টাচার্য; হরপ্রসাদ শাস্ত্রী, সঞ্জীবচন্্র চট্টোপাধ্যায়, হেমচন্ত্র বিদ্যারত্ব প্রমুখ । অনেক 
লম্বা লম্বা বক্তৃতা ও কমিটি গড়া হল, পরিভাষার সমস্য নিয়ে চলল দীর্ঘ সময়ের বাদানুবাদ । 

এর পরের দু একটা মাসিক অধিবেশনেই রবি বুঝতে পারল কাজের কাজ কিছুই হচ্ছে না। উপদলীয় কোন্দল শুরু 
হয়ে গেছে। এই সব বড় বড় মানুষগুলির প্রত্যেকেরই আত্মন্তরিতার লম্বা লম্বা লেজ আছে, সেই লেজের বিড়ে পাকিয়ে 
সিংহাসন তৈরি করে তার ওপর এক একজন রাজা সেজে বসে থাকেন। এঁরা দূরবীনের উলটোদিক দিয়ে দেখেন 
জগৎসংসারটাকে । বঙ্কিমচন্দ্র এই প্রতিষ্ঠান সম্পর্কে আর তেমন গা করেন না, কয়েকজন আড়ালে বলাবলি করতে লাগল, 
ওসব ঠাকুরবাড়ির ব্যাপার, সব বিষয়েই ওরা কৃতিত্ব নিতে চায় ! | 

রবি নিরাশ হয়ে পড়ল । বাঙালি জাতির এত দূর অধঃপতনের পরেও এখনও এঁরা সবাই একসঙ্গে হয়ে হাতে হাত 
মিলিয়ে একটা কিছু গড়ে তোলার প্রয়োজনীয়তা বোধ করতে পারছেন না ? শুধুই দলাদলি আর পরনিন্দা চলতে থাকবে ? 
রবি উপলব্ধি করল, বিদ্যাসাগর মশাইয়ের সাবধানবাণী কত মর্মে মর্মে সত্য । 

সারস্বত সমাজের অধিবেশনে নিয়মমাফিক চলতে লাগল বটে কিন্তু রবির আর কোনও গরজ রইল না। এর জন্য 
এতখানি সময় দিয়ে তার লেখার যথেষ্ট ক্ষতি হয়েছে। 

হঠাৎ একদিন রবির জবর এসে গেল। রীতিমতন শীত ও কাঁপুনি ৷ ম্যালেরিয়া নাকি? দুপুরবেলা লেপ মুড়ি দিয়ে শুয়ে 
পড়ল রবি, কারুকে কিছু জানাল না। কয়েকদিন যাবৎ কাদন্বরীরও শরীর খারাপ, নীলমাধব ডাক্তার এসে দেখে গেছেন। 
রবির অসুখ-বিসুখ কম হয়, শরীর বেশ মজবুত ৷ শরীর নিয়ে সে বেশি চিন্তাও করে না। শ্রাবণ মাসের ভ্যাপসা গরমে রবি 
শীতে কীপছে। প্রবল জবর হলে তার একটা আরামের দিকও আছে, সমস্ত শরীর কেমন যেন হালকা হয়ে যায়, যেন বাতাসে 
ভাসে । জেগে থাকা অবস্থাতেই চিন্তাগুলো মনে হয় স্বপন স্বপ্ন । 

অনেকদিন কোনও গান রচনা করা হয়নি, সেই জ্বরের ঘোরে রবি একটা গান বাধবার চেষ্টা করল । একটি দুটি লাইন 
ঠিক এসে গেল, তৃতীয় লাইনটা ভাবতে গিয়ে গুলিয়ে গেল প্রথম লাইনটা ৷ কিছুতেই মনে পড়ে না। সেটা হাতড়াতে গিয়ে 
আবার তৃতীয় লাইনটা হারিয়ে যায়। | 

কপালে একটা হাতের ছোয়া লাগতে চমকে উঠল রবি । ঘাড় ঘুরিয়ে দেখল, শিয়রের কাছে দাড়িয়ে আছেন কাদন্বরী ৷ 
উরিখুরি চুল, চোখ দুটি ছলছলে, শরীরে একটা আটপৌরে হলুদ শাড়ি জড়ানো । 

দুজনে পরস্পরের চোখের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ । এর মধ্যে রবি গিয়েছিল কাদন্বরীর কাছে ক্ষমা চাইতে, 
কাদদ্বরী উদাসীনভাবে কাটাকাটা উত্তর দিয়েছেন, রবি বুঝতে পেরেছিল, ওঁর রাগ পড়েনি । তারপর কাদম্বরী অসুখে 
শয্যাশায়িনী হলেন, মনোর মা আর নিস্তারণী দাসী তার ঘরে বসে থাকে, রবি সকাল-বিকেল দেখে এসেছে, অন্তরঙ্গ 


১০১ 


কোনও কথা হয়নি। জ্যোতিরিন্্রনাথ জমিদারির কাজে গেছেন শিলাইদহে, জোড়াসাকো থেকে দুজন কর্মচারি এসে রয়েছে 
এব ডুতে । l 


কাদন্বরী বললেন, রবি । তোমার অসুখ হয়েছে, আমাকে খবর দাওনি ? 
রবি কাদম্বরীর ডান হাতখানি ধরল । সে হাত খুব উষ্ণ । কাদম্বরীর মুখ দেখলেও টের পাওয়া যায় জ্বরের ঝাঝ। 


রবি বলল, এখুনি ডাক্তার ডাকার দরকার নেই । মোটে একদিনের জ্বর, আমার এমনিই ঠিক হয়ে যাব। 

কাদস্বরী বললেন, তুমি চুপটি করে শুয়ে পড়ো ৷ এক্ষুনি আসছি। 

রুপোর বাটিতে ঠাণ্ডা জল আর 'পরিষ্কার একটুকরো কাপড় নিয়ে একটু পরেই ফিরে এলেন কাদন্বরী । একপাশে বসে 
রবির কপালে জলপত্রি দিলেন যত্ন করে। | 

রবি বলল, এ তোমার ভারি অন্যায়, নতুন বউঠান। তোমার এখন শুয়ে থাকার কথা । তুমি জলপট্টি নাওনি কেন? 

কাদম্বরী বললেন, তোমার এই মাথায় কত কী চিন্তা করতে হয়। বেশি গরম হলে ক্ষতি হতে পারে । আমাদের মাথার 
আর কী দাম আছে ! | 

রবি বলল, চিন্তা সব মানুষই করে । তবে তোমার মনের মধ্যে কী যে চলে, তার আমি কোনও হদিশ পাই না। 

কাদন্বরী হেসে বললেন, হদিশ করার সময় কোথায় তোমার ? 

রবি বলল, আমি দোষ করেছি। পথজ্রান্ত হয়েছিলাম, কিন্তু সেই দোষ কি একেবারে ক্ষমার অযোগ্য ? 

77757587498 

তাবুঝিনা?ঃ 

রবি বলল, একটা লাভ হল কি জান, নতুন বউঠান, এই কয়েক মাস অন্যদের কাছে ঘুরে ঘুরে আমার উপলব্ধি হল, 
তোমার কাছাকাছি থাকতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে । 

দুদিন বাদে রবির জবর ছাড়ল। কাদন্বরীর ছাড়ল তার পরের দিন। আবার শনিবারে দুজনেরই একসঙ্গে জুর এল। 
নীলমাধব ডাক্তার দুজনকেই ওষুধ দিলেন । সেই ওষুধে জবর ছাড়ে, আবার আসে । এই পালা জর ক্রমে গা-সহা হয়ে গেল। 

জবর যখন থাকে না তখন রবি লিখতে বসে যায়, কাদম্বরী ঘর গুছোতে শুরু করেন। সন্ধের পর দুজনে মুখোমুখি বসে 
গল্প করে কিংবা গান গায়। রবি তার সদ্য লেখা কবিতাটা পড়ে শোনায় । কাদম্বরী রবির সব লেখার প্রথম পাঠিকা কিং. 
শ্রোতা । 

এই জবর রবির চেয়ে কাদর্বরীকেই কাহিল করেছে বেশি। মুখখানি শীর্ণ মনে হয়, চক্ষু দুটি বেশি উজ্জ্বল দেখায়। 
শেমিজ ঢলঢলে হয়ে গেছে, হাত দুটিও রোগা রোগা । কিন্তু তার জীবনীশক্তি একটুও কমেনি । জুর-মুক্ত দিনে সারা বাড়ি 
ছুটে বেড়ান, স্নান করেন দুবার, নিজের হাতে রবির জন্য দু একটি পদ রান্না করেন। 

এর মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ ফিরে এলেন শিলাইদহ থেকে। বাড়িতে অসুখের কথা শুনে তিনি স্ত্রীর কপালে হাত দিয়ে 


তবু 

সরকারবাবুকে ডেকে ব্যবস্থা নিতে বললেন। একজন গোমস্তাকে এখনই পাঠিয়ে দিতে হবে দার্জিলিং, সে একটা বাড়ি 
ভাড়া করে সব গোছগাছ করে রাখবে, রান্নার ঠাকুর.ও দাসদাসী যাবে কয়েকজন, রেলের কামরা রিজার্ভ করা দরকার । এই 
সব নির্দেশ দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ আবার ঝড়ের বেগে বেরিয়ে গেলেন। 

আজ পূর্ণিমা, এমন সন্ধ্যায় ঘরের মধ্যে কাটানোর. কোনও মানে হয় না। জ্যোতিরিন্দ্রনাথ তাড়াতাড়ি ফিরবেন বলে 
গেছেন, এখনও আসেননি, রবি আর কাদম্বরী উঠে গেল ছাদে । ময়দানের দিকটা জ্যোৎস্না ভেসে যাচ্ছে, যেন একটা সমুদ্র । 
জ্যোৎস্নার মধ্যে যেন একটা সুরের মুঙ্ছনাও রয়েছে, যেন সুরালোকে চলেছে কোনও সঙ্গীত-উৎসব। ১ 

দুই প্রায় সমবয়ন্ক যুবক-যুবতী বসে আছে পাশাপাশি । কেউ. কোনও কথা বলছে না। আজ কাদন্বরী রবিকে কোনও 
বিজ সরে কৃতি রতিত কোন এটি কচ যা! নক কং জেয নর্বতু রেল, এখন গেচ 
পভোগ্য । y 

এইভাবে বসে রইল অনেকক্ষণ । দুজনে দুজনের হাত ধরে আছে । দুজনেরই জ্বর আছে গায়ে । হাত দুটি তপ্ত। মাঝে 
মাঝে মুখ ফিরিয়ে তাকাচ্ছে পরস্পরের দিকে। তবু কোনও কথা নেই। 

নিস্তব্ধতা খান খান করে দিয়ে কেল্লা থেকে কামান দাগার শব্দ হল। পরপর বেশ কয়েকবার.। সেই সঙ্গে শোনা 

গেল জাহাজের ভো । বিলেতের জাহাজ ছাড়ছে। বাংলার ছোট লাট স্যার আ্যাসলি ইডেন আজ বিদায় নিচ্ছেন। কুখ্যাত এই 
ছোটলাট, জোর করে চাপিয়েছেন ভার্নাকুলার আ্যান্ট। অবসর নিচ্ছেন বলে আজ অনেক বাড়িতে আনন্দে উলুধ্বনি করা 
হয়েছে। 

এই সময়েই বাড়ির সামনে এসে থামল জ্যোতিরিন্দ্রনাথের ফিটন গাড়ি। 

পরদিন রবির ঘুম ভাঙল খুব: ভোরে চোখ মেলার পরই মনে হল, আজ জ্বর আছে, না নেই? নিজের কপালে হাত 
রেখে ঠিক বোঝা যাচ্ছে না। শরীরে কোনও গ্লানি নেই, একটা যেন আবেশ জড়ানো । পালঙ্ক থেকে নেমে রবি সেই ঘুমের 
রেশ লাগা চোখেই বারান্দায় গিয়ে দীড়াল। পৃথিবীরও এখনও ঘুম ভাঙেনি। এদিকের রাস্তায় ফেরিওয়ালা, গোয়ালাও 
বিশেষ দেখা যায় না। উষার আলো প্রথমে যেন হালকা নীল বর্ণ, তারপর একটু একটু করে লাগছে রক্তিম আভা । 


১০২ 


সদর স্ট্রিট যেখানে শেষ হয়েছে, সেই ফ্রি স্কুলের বাগানে গাছপালার আড়ালে দেখা যাচ্ছে হিরন্ময় আলোয় ধোওয়া 
নতুন সূর্যকে । সেই দিকে চেয়ে থাকতে থাকতে রবির চোখের ওপর থেকে যেন একটা পর্দা সরে গেল। এই যবনিকার 
অন্তরালে শুধু আনন্দ ও সৌন্দর্যের তরঙ্গ । এতদিনের চেনা বিশ্বের বদলে উদ্ভাসিত হল এক নতুন বিশ্ব। হৃদয়ের গভীরতম 
প্রদেশে বিচ্ছুরিত হল তার রশি, মুহূর্তে মিলিয়ে গেল সব বিপদ। 

ঠিক বেন এক দৈব দর্শনের অতন নিম্পন্ধ হয়ে দীড়িয়ে রইল রবি। শিহরিত হয়ে আছে সমন রোমকূপ। সে শুনতে 
পাচ্ছে একটা ঝরঝর শব্দ । যেন এই মাত্র কোথাও কঠিন পাথর ফাটিয়ে বেরিয়ে এল একটা ঝর্না । সেই নবীন জলধারার 
শব্দ তার নাম ধরে ডাকছে। 

বাসি মুখেই রবি লিখতে বসে গেল। 

সে বুঝতে পারছে, আজ সে কবিতা রচনা করছে না, আজ কবিতা স্বতোৎসার। ভাষার জন্য চিন্তা করতে হচ্ছে না। 
চিন্তাই বেরিয়ে আসছে নিজস্ব ভাষায় । কয়েক লাইন লিখে বারবার পড়ছে রবি, নিজেই বিস্মিত হয়ে ভাবছে, এ কার লেখা? 
আজ প্রত্যুষে কি তার নবজন্ম হল ? 

সারাদিন ধরে লিখে গেল রবি । মাঝে কাদস্বরী তার ঘরে এসে কয়েকবার উঁকি দিয়ে গেছেন, রবি লক্ষ করেনি । সে 
আজ খেতে যায়নি, প্লেটে করে কিছু ফল মিষ্টি কেউ রেখে গেছে তার সামনে, সে তার থেকেও খেয়েছে সামান্যই । সে 
কয়েক লাইন লিখছে, খাচ্ছে বারবার পাঠ করছে সেই লাইনতুলো আবার লিখছে। 

বিকেলের দিকে কাদন্বরী গা ধুয়ে সাজগোজ করে এসে মৃদু স্বরে ডাকলেন তাকে । রবি সাড়া দিল না। 

কাদরী কাছে এসে বললেন, এত কী লিখছ? এবার । এবার ওঠো ৷ শরীর খারাপ হবে যে। 

রবি অন্যমনস্কভাবে বলল, না 

5587 উতলা CR 

ররি ফিরেও তাকাল না, কিছু বললও না। 

কাদন্বরী এবারে একটা পেন্সিল তুলে নিয়ে রবির লেখার পাশে আঁকিবুকি কেটে দিলেন। 

রবি বলল, আঃ, কী হচ্ছে? 

কাদস্বরী বললেন, রবি, তুমি সারাদিন মাথা গুঁজে পড়ে থাকবে, এটা আমার মোটেই ভালো লাগছে না। তুমি .ওঠো। 
না হলে সব লেখা কাটাকুটি করে দেব বলছি ! 

রবি কয়েকবার মাথা ঝীকুনি দিল। তারপর উঠে বসে বলল, নতুন বউঠান, কী লিখেছি, শুনবে ? এটার নাম 'নির্করের 
স্বপ্নভঙ্গ’ ৷ 

কাদম্বরী বললেন, হ্যা, শোনাও ৷ তারপর তুমি স্নান করে পোশাক বদলাবে । আমরা আজও ছাতে গিয়ে বসব । 

রবি পড়ল, প্রথম চার লাইন । 

আজি এ প্রভাতে _ প্রভাত-বিহগে 


এইটুকু পড়েই মুখ তুলে তাকিয়ে রবি ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, কেমন লাগছে? 
fe উদ না নর তেমন ভালো লাগছে না তো ! “ভাসিয়া আইল রে', 

কেমন যেন ! 

রবির বুকে যেন একটা শেল বিধল। গভীর প্রত্যাশা নিয়ে শোনাতে শুরু করেছিল। তার দৃঢ় ধারণা, এ কবিতা 
একেবারে অন্যরকম । তার নবজন্মের কবিতা । 

সে ফ্যাকাসে গলায় বলল, তোমার ভালো লাগছে না? নতুন বউঠান, এ কবিতা আমি চেষ্টা করে লিখছি না। আপনা 
আপনি বেরিয়ে আসছে ভেতর থেকে। 

-কাদন্বরী নিচু গলায় বললেন, আপনা আপনি বেরিয়ে এলেই কি ভালো কবিতা হয় ? কবিতা তো একটা নির্মাণের 
ব্যাপার, তাই না ? আমি অবশ্য বিশেষ কিছুই বুঝি না। 


রবি গষ্ঠীর হয়ে আবার পড়তে শুরু করল : 
না জানি কেমনে পশিল হেথায় 
পথ হারা তার একটি তান, 
আঁধার গুহায় মিয়া ভ্রমিয়া 
ছুঁয়েছে আমার প্রাণ... 
রবি আবার মুখ তুলল । 
কাদন্বরী অপরাধীর মতন মুখ করে বললেন, কী জানি, আমি এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না। হয়তো আমার 
বোঝার ভুল-_ 


রবির মাথায় রাগ চড়ে গেল। কাদন্বরীর দিকে সে এমন রক্তচক্ষে কখনও তাকায়নি। তার মনে হল, এ রমণী কিছুই 
কবিতা বোঝে না । একে আর শুনিয়ে কী হবে ? নাঃ, আর কোনওদিন সে নতুন বউঠানকে তার কবিতা শোনাবে না। 
কাদস্বরী ঝুঁকে রবির গা ছুঁয়ে মিনতি করে বললেন, রবি, তুমি রাগ করছ? আর একটু পড়ো 
রবি এবার অনেকটা বাদ দিয়ে চিৎকার করে পড়তে লাগল : 
আজি এ প্রভাতে রবির কর 


১০৩ 


কাদন্বরী বললেন, বাঃ, এই জায়গাটা ভালো লাগছে। সত্যি বেশ ভালো লাগছে। 
রবি পড়ে যেতে লাগল প্রায় গর্জনের স্বরে : 

জাগিয়া উঠেছে প্রাণ 

ওরে উথলি উঠেছে বারি 

ওরে প্রাণের বসনা প্রাণের আবেগ 


গরজি দারুণ রোষে... 
কাদর্বরী রীতিমতন ভয় পেয়ে রবির একটা হাত চেপে ধরে আর্ত গলায় বলে উঠলেন, রবি, রবি, থামো। তোমার 
আজ কী হয়েছে, রবি? 
রবি থেমে গেল । তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে । থমথমে মুখ, উষ্ণ শ্বাস। 
নিজেকে একটু সামলে নিয়ে বলল, নতুন বউঠান, আজ আমার ঘোর লেগেছে। কিসের ঘোর তা জানি না। আমি 
যেন আর আমাতে নেই ! 


টা 


২২ ॥ 


কী কুক্ষণেই ভূমিসূতা বলে ফেলেছিল যে, সে নাচতে জানে, এখন অন্দরমহলের দুপুরগুলিতে প্রায়ই তাকে নিয়ে 
টানাটানি শুরু হয়ে যায়৷ ৃ 

এই পরিবারের দুই জা কৃষ্ণভামিনী পা লনা BERET BL 

দিয়ে কথা বলাবলি, সে তো থাকবেই । দু'জনের মহল আলাদা, কিন্তু 

কৃষ্ণভামিনী বড় বউ হিসেবে গোটা সংসারের কন্রী, চাবির গোছা তার কোমরে ঝনঝন করে। আবার কৃষ্ণতামিনীর 
তুলনায় সুহাসিনীর স্বামীই পারিবারিক ব্যবসায়টি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন, তাঁর কৃতিত্বের অর্থাগম হচ্ছে প্রচুর, 
সুতরাং সুহাসিনীর খানিকটা দেমাক তো থাকতেই পারে। 

অনাথা ভূমিসূতাকে পুরী থেকে উদ্ধার করে এনেছেন, বলা. যায় টাকা দিয়ে কিনে এনেছেন, মনিভূষণ, অতএব সে 
সৃহাসিনীরই সম্পত্তি হিসেবে গণ্য হতে পারে। কিন্তু কৃষ্ণভামিনী তার মহলে ওই মেয়েটিকে স্থান দিয়েছেন, প্রথম থেকেই 
মেয়েটির ওপর তার টান পড়ে গেছে। এ বাড়ির কত্রী হিসেবে সমস্ত দাস-দাসী ও আশ্রিত-পরিজন তার অধীন । ভূমিসূতা 
বেশ শান্ত ও বাধ্য, প্রত্যেকদিন সে নিয়মিত পুজোর ফুল তুলে আনে, ঠাকুরঘর সাজায়, তা ছাড়াও কত্তা-গিননদের যে- 
কোনও হুকুম সে তামিল করে হাসিমুখে । সে গিন্নিদের স্নানের জন্য হলুদ বেটে দেয়, সেলাই-ফৌড়াই পারে, কত্তাদের 
গড়গড়ায় তামাক সাজতেও শিখে নিয়েছে । শশিভৃষণের অসুস্থতার সময় সে সেবা করেছে রাত জেগে ৷ 

ভূমিসৃতার বাবা-মায়ের অকালমৃত্যু পর দেবদাসী করার জন্য তাকে বিক্রি করে দেওয়া হচ্ছিল, কিনতু সে যে আগে 
[ই নাচ শিখেছে ডা কারুর জালা ছিল না। শশিডূমণ যেদিন ছবি ভুলছিলেন, সেদিন ভিসা দিকেই জানিয় 

|| 

এখন দুপুরবেলায় আহারাদি সাঙ্গ হলে কৃষ্ণভামিনী ও সুহাসিনী পানের বাটা সামনে নিয়ে পা ছড়িয়ে বসে ডাকেন, ও 
বুমি, আয় তো, একটু নাচ দেখা । ‘পবন হিল্লোল" নাচটা আর একবার দেখা তো বাছা ! 

নাচের জন্য বিশেষ সাজ করে নিতে হয় ভূমিসূতাকে। চুড়ো খোপা করে চুল বাধে, কাজল-টানা দেয় দু' চোখে, 
চন্দনের ফৌটা আঁকে কপালে আর গালে, শাড়িখানা দু' ফেরতা করে পরে নেয়, আঁচল বীধে কোমরে । 

তারপর সে নাচ শুরু করলেই হেসে গড়াগড়ি দেন দুই গিন্নি। শুধু ওঁরা নন, দাসী ও আশ্রিতা, মহিলারাও ভিড় জমায়, 
তাদের মধ্যেও হাসির ধূম পড়ে যায়। বাঙালি পরিবারে নাচ একটা অভিনব ব্যাপার। বাঙালির জীবনে নাচই নেই বলতে 
গেলে । বৈষ্ণবরা অনেক সময় রাস্তা দিয়ে খোল-কত্তাল বাজিয়ে ধেই ধেই করতে করতে যায়, তাকে ঠিক নাচ বলা যায় না, 
এবং সে দলে কোনও নারী থাকে না। শোনা যায় বটে যে, বাঈজীরা ধনীদের প্রমোদ-আসরে নাচানাচি করে, কিন্তু 
জদ্রঘরের পুর-নারীরা তা কোনওদিন চক্ষে দেখেনি । মেটেবুরুজে লখনউয়ের নির্বাসিত নবাব ওয়াজিদ আলি শাহের 
দলবলের সঙ্গে অনেক বাঈজী এসে আস্তানা গেড়েছে, কলকাতার ধনী সন্তানেরা সেখানে যাওয়া-আসা করে, কিন্তু সেই 
বাঈজীরা যে কী ধরনের প্রাণী, তা কৃষ্ণতামিনী-সুহাসিনীর মতন রমণীরা জানে না। 


১০৪ 


ইদানীং অবশ্য থিয়েটারেও নাচ শুরু হয়েছে । বেশ্যারা আযাকটিং করে, আবার নেচে নেচে গান গায় মঞ্চের ওপরে। 
বেঙ্গল থিয়েটার আর ন্যাশনাল থিয়েটার পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় নাচ-গানের সংখ্যা বাড়িয়েই চলেছে। গিরিশ ঘোষ 


কেটে যে-কেউ দর্শক হতে পারে, উচ্চণ্ড মাতালরা মঞ্চে বেশ্যাদের নাচ-গান শুরু হলেই জিভের তলায় আঙুল দিয়ে সিটি 
মারে, অসভ্য মন্তব্য ছুঁড়ে দিতেও তাদের মুখে আটকায় না। মনিভৃষণ নিজে একদিন বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সুদূর উত্তর 
কলকাতার মঞ্চে একখানা থিয়েটার দেখতে গিয়ে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে ফিরে এসেছেন, আর কোনও দিন ও মুখো 
হবেন না। 

ভবানীপুরের এই সিংহীবাড়ির রমণীরা এই প্রথম নাচ দেখছে। বেশ ভালোই নাচে , সারা শরীর দুলিয়ে, দু' 
পা থিরিথিরি করে কীপিয়ে, শূন্যে লাফিয়ে সে নাচে । বোঝা যায়, সে রীতিমতন যত্ন করে ৷ কৃষ্ণভামিনী প্রথম দিন 
জিজ্ঞেস করেছিলেন, হ্যা লা, তোকে কে শিখিয়েচে নাচতে ? 

ভূমিসূতা বলেছিল, আমার বাবা ! 

সে কথা শুনেও সকলের বিন্বয়ে গাল্লে হাত পড়ে । বাপ হয়ে কেউ মেয়েকে বাঈজীদের মতন নাচ শেখাতে পারে? 
সুহাসিনী পুরীতে দেখে এসেছেন, দরিদ্র হলেও ভূমিসৃতা ভদ্র পরিবারের মেয়ে, তার বাবা ছিলেন পাঠশালার শিক্ষক। সে 
বাড়ির মেয়ে কী করে বা কেন নাচ শেখে, তা এঁদের বোধগম্য হয় না। কৃষ্ণভামিনীরা জানেন না যে, বাঙালিদের তুলনায় 

মেয়েরা অনেকখানি মুক্ত, নাচ-গান তাদের সং অন্তর্গত। মুসলমানি রীতিনীতির প্রভাবে বাংলার হিন্দু 

পরিবারের নারীরাও অন্তঃপুরে অবরুদ্ধ, বাইরের তারা চোখ মেলে তাকাতে পারে না। মোগল-পাঠানদের 
আধিপত্য উড়িষ্যায় তত বেশি ছিল না কখনও, পুরী-ভুবনেশ্বরে এবং সদ্য খোজ পাওয়া জঙ্গলে ঢাকা অর্ধভগ্ন কোনারক 
মন্দিরে দেয়ালগাত্রের মূর্তি-শিল্পের তুল্য কণামাত্র নিদর্শন বাংলার কোনও মন্দিরে নেই। নৃত্য যে ভক্তির অর্ঘ্য এবং পূজার 
অঙ্গ হতে পারে, সে ধারণাও নেই বঙ্গনারীদের। 

কিশোরী ভূমিসূতার শরীরে যৌবন এখনও আসেনি কিন্তু আগমন বার্তা ঘোষণা করেছে। মাত্র কয়েক মাসের মধ্যেই 
লম্বা হতে শুরু করেছে সে, ছেলেদের তুলনায় আলাদা হয়ে যাচ্ছে তার উরুর গড়ন, বক্ষে দুটি ফুলের কুঁড়ি, দীর্ঘ হয়েছে 
অক্ষিপল্লপব। হাতের আঙ্ুলগুলি চম্পককলির মতন । নাচ শুরু করে সে প্রথমে যখন দুই হাত যুক্ত করে কপালে ছোঁয়ার, 
তখন থেকেই মনে হয় তার তনুটি ছন্দোময়। 

ভিলা রাকা রাহা যর লি 
বাপের বাড়ির লোকজন. আসে মাঝে মাঝে, তখন তিনি নিজের মহলে গিয়ে বসেন। একদিন তার এক এসেছেন 
ছেলেমেয়েদের নিয়ে বেড়াতে, তাদের শরবত-মিষ্টি খাইয়ে আপ্যায়ন করতে করতে কথায় কথায় ভূমিসূতার প্রসঙ্গ এল। 
ভূমিসৃতা এঁটো রেকাবি-গেলাস সরাচ্ছিল, তাকে দেখিয়ে অভিনব কিছু ঘোষণার ভঙ্গিতে কৃষ্ণভামিনী বলে উঠলেন, জানো 
গো, ফুলমাসি, এই মেয়েটি নাচ জানে । অ বুমি, একটু নেচে দেখা তো বাছা। 

নাচতে আপত্তি নেই ভূমিসূতার, কিন্তু যেমন তেমন অবস্থায় সে নাচ শুরু করে না। সে চুল আঁচড়াতে বসল। পুরী 
থেকে সে যে একটা কাপড়ের পুটলি নিয়ে এসেছিল, তার মধ্যে ছিল একজোড়া ঘুঙুর। এতদিন বার করেনি, আজ বাইরের 
লোকদের সামনে নাচ দেখাতে হবে, সাজগোজের পর সে পায়ে বেঁধে নিল ঘুঙ্র। 

কৃষ্ণভামিনী ফুলমাসির দুটি ছেলেও এসেছে, তারা যমজ, অজয়ানন্দ আর বিজয়ানন্দ, তাদের বয়েস পনেরো । তারা 


এখনও ঠিক হয়নি বটে, কিন্তু বালকও বলা যায় না। নাচ শুরু করতেই ফুলমাসি শিউরে উঠে 
বললেন, ওরে অজু-বিজু, তোরা বাইরে যা, বাইরে যা ! কিন্তু সে কথা শুনতে চায় না, তারা গৌ ধরে রইল, 
তারাও নাচ দেখবে ! ৰ 


নাচ একটা অসভ্য ব্যাপার, মেয়েমহলে গোপনে দেখা চলতে পারে, কিন্তু ব্যাটাছেলের পাশাপাশি মেয়েরা বসে ওই 
জিনিস দেখা খুবই গর্হিত কাজ। ঘটনাটা সুহাসিনীর কানে উঠতেই তিনি ক্রোধে অগ্নিবর্ণ হলেন, তৎক্ষণাৎ তিনি ক্ষেমী 
হিজর সরে রহ শর সা কর গাতো সং নুন রা 

ও মহলে নাচ বেশ জমে উঠেছে, তার মাঝখানে ঘূর্তিমান বিম্নের মতন ক্ষেমী দাসী গিয়ে পড়ল। ক্ষেমী দাসী অতি 
জীদরেল, যেমন তার চোপার জোর, তেমনই তার পেশীর জোর, পুরুষরাও তার সামনে ভড়কে যায়। অবস্থাতেই 
ভূমিসৃতার একখানা হাত খপ করে চেপে ধরে ক্ষেমী দাসী বলল, মেজগিন্নি ডাকছেন, আয়, চলে আয় আমার সঙ্গে । 

ভামিনী, ফুলমাসী ও তার ছেলেদের প্রবল আপত্তিও টিকল না। ক্ষেদী দাসী ভূ ধরে নিয়ে গেল, 

ইনি রে ভার বালে কেরা চড় যে গাল লাহে লাগলেন জে রত রামলাল পৌঁছল 
যথাস্থানে, আত্মীয়দের সামনে অপমানিত হয়ে কৃষ্ণভামিনীও গুমরোতে লাগলেন । দুই জায়ের কথা বন্ধ হয়ে গেল । 

এ মনোমালিন্য অবশ্য বেশিদিন স্থায়ী হল না। সুহাসিনীর তুলনায় কৃষ্ণ অনেক সরল ও সাদাসিধে, তিনি 
স্বীকার করলেন যে, ফুলমাসির অত বড় বড় দুইছেলের সামনে ভূমিসূতাকে নাচতে বাধ্য করাটা উচিত হয়নি মোটেই । 

আবার দুই জায়ে একসঙ্গে বসে ভূমিসৃতার ঘুঙুর পরা পায়ের'নাচ দেখা শুরু করলেন দুপুরে প্রথমে ছিল কৌতুক 
কৌতৃহল। এখন যেন তাদের অজান্তেই নৃত্যের শিল্পরস একটু একটু করে চুইয়ে যাচ্ছে তাদের অনুভূতিতে । ছন্দের ঝংকার 
সাড়া জাগাচ্ছে তাদের চেতনায়। 

সুহাসিনী একদিন বললেন, অ বুমি, তুই নাচের সঙ্গে গান গাইতে পারিস না ? গান শিখেছিস ? 

ভূমিসূতা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, হ্যা, গানও জানি । 


প্রথম আলো (১ম)__১৪ ১০৫ 


রোচয়তি 
নাকি বিশ গালে হাত দিয়ে কৃষ্ণতামিনী বললেন, ওমা, এ কী গান গো। কিছুই যে বুঝলুম না। এ তোদের উড়িয়া ভাষা 
রে? 

কৃষ্ণভামিনীর তুলনায় সুহাসিনী একটু বেশি জানে । সে বলল, না গো, দিদি, এ হচ্ছে সমসৃকিত্য, ঠাকুর দেবতার 
গান, পুজোর গান ! 

ভূমিসূতা মুখ টিপে হাসছে। 

কৃষ্ণভামিনী বললেন, এ মেয়ের পেটে পেটে কত বিদ্যে ! কত কী জানে ! 

১ আমি ইংলিশ জানি, শুনবেন ? এ শ্লাই ফক্স মেট এ হেন। একটি ধূর্ত শৃগাল একটি মুরগির সহিত 
সাক্ষাৎ করিয়াছিল 

বেলা এগারোটায় সময় এ বাড়ির বাবুরা খেয়েদেয়ে আপিস করতে যান, তারপর বসে মহিলাদের আসর । বাবুরা 
ফেরেন সন্ধের সময়। এ বাড়ির কত্তারা বাইরে রাত কাটান না, বাড়িতেও মদের আসর বসান না। জমিদারি বিক্রি করে 
দেবার পর জমিদারি মুজাজও আর তেমন নেই। মণিভৃষণের শুধু একটি রক্ষিতা আছে শখের বাজারে এক বাগানবাড়িতে, 
সেখানে ভিনি যান বিবার পু, তি ধর্মই 

যেহেতু অন্যের চাকরি নয়, নিজেদেরই অফিস. তাই প্রতিদিন যাবার দায় নেই। এক দুপুরে নিজের চেম্বারে আরাম 
কেদারায় একটুখানি নিবনিরা দিলেন নিত, হঠাৎ তার স্কন্ধে একটা যন্ত্রণা বোধ হল। আরাম কেদারায় ঘুমোনোতেও 
তেমন আরাম নেই, ঘাড়ে ব্যথা হয়ে যায়, মণিভূষণের বিছানার জন্য মন কেমন করন তিনি বাড়ি ফিরে যাওয়া মনহথ 
করলেন। 

দোতলার সিড়ি দিয়ে উঠতে উঠতে তিনি শুনতে পেলেন ঘুঙুরের শব্দ । তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারলেন 
না। থিয়েটারের মঞ্চে ছাড়া তিনি এ আওয়াজ কখনও শোনেনইনি। 

জুতো খুলে পা টিপে টিপে এসে তিনি দেখলেন এক অভাবনীয় দৃশ্য । তাঁরই শয়নঘরের মেঝেতে একদিকে সার 
দিয়ে বসেছে আট-দশটি নারী, তাদের কোল ঘেঁষে রয়েছে বাচ্চারা, কয়েকজন দাসী উকি ঝুঁকি দিচ্ছে জানলা দিয়ে, আর 
ঘরের অন্য দিকে ঘুডুর পায়ে দিয়ে নাচছে একটি কিশোরী প্রথমে তিনি ভূমিসূতাকে চিনতে পারলেন না । এ বাড়িতে সে 
ফুট-ফরমাস খাটে, কডিং দেখা হয়। এরকম সাজগোজের অবস্থায় কখনও দেখেননি, হিল্লোলিত শরীরটিও অচেনা । তীর 
ধারণা হল, থিয়েটারের কোনও নষ্ট মেয়েকে ধরে এনে বাড়ির মেয়েরা গোপনে আমোদ করছে । বাড়ির মেয়েদের এমন 
আমোদ করার ইচ্ছেটাই তার মতে পাপ । 

কয়েক পলক সেই দৃশ্যটি দেখে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, এসব কি হচ্ছে, আ্যা, ছিছি ছিছি! 

যেন একটা বস্থাপাত হল । থেমে গেল নাচ, সভয়ে মুখ ঘুরিয়ে তাকালেন রমণীরা । বাদামি রঙের সুট ও মেরুন টাই 
পরা মণিভূষণ প্যান্টের পকেটে হাত দিয়ে চিবিয়ে চিবিয়ে.বললেন, দুপুরবেলা তোমরা এই কাণ্ড কর ! বাড়িতে রাধামাধব 
রয়েছেন, তার মধ্যে এমন নষ্টামি ! বাড়ি অপবিত্র করে ফেললে ! 

ফ্যাকাশে গলায় বললেন, ও আমাদের বুমি গো । নাচ দেখাচ্ছে। 

মণিভূষণ ভূমিসূতাকে এবার চিনতে পেরেও বললেন, ভদ্দরলোকের বাড়িতে নাচ? ছি ছি ছি ছি ! তা হলে আর ওকে 
ুরী থেকে নিয়ে এলে কেন ? মন্দিরে দেবদামী হলেই তো ওকে নানাত ! ছোট ছোট হেলেমেরেগুলোরও মাথা ধাল ! 
ফের যদি কোনওদিন আমি এসব শুনি, এ মেয়েটাকে বাড়ি থেকে দূর করে দেব ! 

সেই থেকে নাচ বন্ধ হয়ে গেল? ভূমিসূতার ঘুঙুরজোড়া ছুঁড়ে ফেলে দেওয়া হল আস্তাকুঁড়ে। তাকে বুঝিয়ে দেওয়া 
হল, এ বাড়িতে থাকতে হবে তাকে অন্যান্য আশ্রিতদের মতন, বয়স্ক পুরুষদের সামনে সে সহসা আসবে না । তবে তার 
সকালবেলা ফুল তোলার দায়িতৃটা অব্যাহত রইল। 

ভূমিসৃতার এই পদাবনতিতে খুশি হল অন্য দাস-দাসীরা । কোথাকার একটা অজাত-কুজাতের মেয়ে, নাচের জন্য 
বেশি খাতির পেয়ে যাচ্ছিল সে। রানার ঠাকুরেরা উড়িষ্যার লোক, সেই সুবাদে তারা মনে করে যে, ভূমিসূতার ওপর তাদের 
একটা অধিকার আছে। কখনও সখনও ভূমিসৃতাকে একতলার রান্নাঘরে আসতে হয়, তখনই নিত্যানন্দ তাকে ধমকায়। 
তার মুখের ভাষায় কোনও আড় নেই । হেলা নামে তার সহকারিটির বউ সদ্য মারা গেছে, ভূমিসূতা হেলাকে বিয়ে করবে 
না কেন? হেলার আগের বউ নিত্যানন্দের পদসেবা করত নিয়মিত । 

ভূমিসূতা এসব কথা শুনে মুখ বুজে থাকে, খাদ্যের পাত্রগুলি ভরা হলে দৌড়ে চলে যায় ওপর মহলে। 

নাচ বন্ধ, তবু ভূমিসূতা নাচ ছাড়তে পারে না। সে নির্জনে একা একা নাচে, কখনও একতলায় স্নানের ঘরে, কখনও 
ছাদে। মস্ত বড় ছাদ, ,কাছাকাছি কোনও বাড়ি নেই, তবু এ বাড়ির কেউ সন্ধের পর ছাদে ওঠে না, অপদেবতার দৃষ্টি লাগার 
ভয় আছে। ফাঁক পেলেই ভূমিসৃতা ছাদে উঠে আসে, ছায়ামূর্তির মতন ছন্দোময় পদক্ষেপে সে ঘুরে বেড়ায়। 

এ বাড়িতে রাত্রির আহারাদির পাট চুকে যায় বেশ তাড়াতাড়ি, তারপর বাতি নিবে যায়। ভূমিসূতা এক-একদিন 
অন্ধকারে ছাদের আলসে ধরে দীড়িয়ে তার বাবা-মা, ভাই-বোনদের কথা স্মরণ করে কীদে। মাত্র কয়েকদিনের কলেরায় 
সবাই নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু বেঁচে রইল সে একা । কেন বাচল, একসঙ্গে মৃত্যু হলে সেও মা-বাবার সঙ্গে স্বর্গে গিয়ে 
থাকতে পারত । 


১০৬ 


বেশি রাতেও এ বাড়ির একটি ঘরে বাতি জলে । বৈঠকখানা মহলের ওপরতলায় একটি ছোট ঘরে থাকে ভরত । 
শশিভূষণ ফিরে গেছেন ত্রিপুরায়, ভরতের অবস্থার অনেক বদল হয়েছে। সে আর আগেকার মতন অবাঞ্ছিত, উপেক্ষিত 
অনাথ কিশোর নয় । রাধারমণ ঘোষ কথা রেখেছেন, তিনি প্রতি মাসে ভরতের নামে দশটি করে টাকা পাঠান । শশিভৃষণও 
ঠিক করে গেছেন, এ বাড়িতে তার সম্পত্তির অংশের হিসেবনিকেশ রাখবে ভরত, সেজন্যও সে বিশ টাকা জলপানি পাবে । 
এ পল্লীতে ভালো ইস্কুল নেই, ভরতের জন্য দু'জন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছে, একজন পণ্ডিত ও একটি কলেজের ছাত্র, 
তাদের কাছ থেকে ভরত অঙ্ক-ইংরেজি-সংস্কৃতের পাঠ নেয়! তার চেহারা ও স্বভাবেরও অনেক পরিবর্তন হয়েছে, এক 
বছরের মধ্যেই অনেকখানি লম্বা হয়ে গেছে সে, প্রশস্ত কাধ, দৃঢ় দু' হাতের কজি, থুতনিতে অল্প অল্প দাড়ি এবং তার 
ব্যবহার অত্যন্ত গন্তীর। বাড়ির কারুর সঙ্গে সে মেশে না, অনবরত পড়াশুনো করে। ভরতকে ভয় পায় ভূমিসূতা, দু- ' 
একবার সে ভরতের সঙ্গে কথা বলতে গেছে, ভরত পাত্তাই দেয়নি । | 
ছাদে দীড়িয়ে দেখতে পায় ভূমিসৃতা, জানলার ধারে চেয়ারে বসা নিবিষ্টভাবে অধ্যয়নরত ভরত, টেবিলের ওপর 
জ্বলছে সেজবাতি ৷ সেই দৃশ্য দেখে বাবার জন্য মন কেমন করে ভূমিসূতার ৷ তার বাবাও রাত্রি জেগে পড়াশুনো করতেন, 
বাবার কাছ থেকে কত কী শিখেছিল সে! 
ভোরবেলা ভূমিসূতা যখন বাগানে ফুল তুলতে যায়, তখন সে আর ভরতকে দেখতে পায় না। কলকাতার বাবুদের 
রোগ ধরেছে তাকে, সে এখন বেশ বেলা করে জাগে । বিদের কামড় তাকে আর জাগায় না, তার খাওয়া-দাওয়ার কোনও 
সমস্যা নেই। ভূত্যেরা নির্দিষ্ট সময়ে তার ঘরে খাবার দিয়ে যায়, সেই ভূত্যদের মাঝে মাঝে দু-এক পয়সা বখসিস দেয় 
ভরত । এমনকি নিজের পয়সায় সে এখন মাখন-মতিচুর কিনেও খেতে পারে। 
সকালবেলায় ভূমিসূতা সম্পূর্ণ স্বাধীন, ইচ্ছেমতন সে বাগানে ঘুরে বেড়ায়, ফুল তোলে, গুনগুনিয়ে গান গায়। ভাঙা 
পাচিল মেরামত করা হয়েছে, এখন আর শেয়াল ঢোকে না। তিনতলার ঠাকুরঘর সে প্রতিদিন টাটকা ফুল দিয়ে সাজায়, 
পুরতমশাইরা আসেন না নপ্টার আগে, তার মধ্যে ভূমিসূতা নিজস্ব পূজা সেরে নেয়। নাচই তার পূজা৷ দেবদাসী হতে 
চায়নি ভূমিসৃতা, ভয় পেয়েছিল, দেবদাসীদের বন্দিনী জীবন সম্পর্কে অনেক কাহিনী শুনেছিল, কিন্তু তাদের গ্রামে 
পৃজামণ্ডপে সে তো অন্য মেয়েদের সঙ্গে অনেকবার নেচেছে। 
একদিন এই ঠাকুরঘরেও একটা বিপত্তি ঘটে গেল। 
ব্যবসার ব্যাপারে একটা সঙ্কট চলছিল, সারা রাত ঘুম হয়নি মণিভূষণের । ডায়মন্ড হারবারে একটা জাহাজ ডুবির 
খবর এসেছে, সেই জাহাজে তাদের কোম্পানির অনেক মালপত্র আসবার কথা । সেগুলি উদ্ধার করা না গেলে বহু টাকার 
ক্ষতি হয়ে যাবে। সকাল সকাল মণিভূষণ ঠাকুরঘরে চলে এসেছেন মানত করতে । 
রাধামাধবের মূর্তি কষ্টিপাথরের, চক্ষুগ্ুলি সোনার এবং মাধবের মুকুটে জ্বলজ্বল করছে একটি কমল হীরে। শ্বেতমর্মরে 
বাধানো মেঝে, সেখানে খালি পায়ে, তন্ময় হয়ে নৃত্য করছে I রি 
বিরক্ত হয়ে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মণিভূষণ। ঘোর বিষয়ী মানুষ, কোনও রকম শিল্প-সম্ভোগের ধার 
ধারেন না। ভালো ও মন্দ সম্পর্কে তার পূর্ব নির্দিষ্ট ধারণা আছে, নাচ-টাচ তার কাছে মন্দ ব্যাপার । তবু, শিল্পের একটা 
অভিঘাত আছে, কখনও কখনও তা নিতান্ত বেরসিককেও স্পর্শ করে । ভোরবেলার নরম আলোয় মিশে আছে পাখির ডাক, 
পৃজা-কক্ষে অনেক রকম ফুলের বর্ণ ও গন্ধ, তার মধ্যে তরঙ্গের মতন দুলছে এক কিশোরী । এমন দৃশ্য মণিভূষণ কখনও 
দেখেননি, কিছুক্ষণের জন্য টাকা-পয়সার লাভ-ক্ষতির কথাও তিনি বিস্মৃত হলেন। মিলিয়ে গেল তার কপালের ভাজ, 
কুঞ্চিত ভুরু সোজা হল, ওষ্ঠে এল প্রসন্নতা। 
পুরুষের উপস্থিতির একটা উত্তাপ আছে, নারীরা তা. টের পায়। হঠাৎ মুখ ফিরিয়ে মণিভূষণকে দেখতে 
পেয়ে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি মেঝেতে কপাল ঠুকে প্রণাম সে বেরিয়ে যাবার চেষ্টা করতেই মণিভূষণ 
হাত বাড়িয়ে তাকে আটকালেন। কয়েক পলক এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মুখের দিকে । 
কস্তা ডুবে শাড়ি পরা এই মেয়েটিকে যেন তিনি নতুন করে দেখলেন। পুরীতে রোগা লিকলিকে, পাংশু-মুখ যে 
বালিকাটিতে উদ্ধার করেছিলেন, তার সঙ্গে এর কত তফাত ! এমনকি পর্যন্ত বাড়িতে যাকে ঘরোয়া কাজকর্মে 
দেখেছেন, সেও যেন অন্য মেয়ে ছিল, আজ সকালে সে নারী হয়ে গেছে। আবিষ্কার করলেন এক নারীকে । 
আবিষ্টভাবে বললেন, থামলি কেন ? নাচ, আর একটু নাচ, আমি দেখি ! 
ভূমিসৃতা ঘাড় হেট করে নিঃশব্দে দাড়িয়ে রইল । তার পা দুটি অসাড় হয়ে গেছে। 
মণিভূষণ এগিয়ে এসে তার একটি হাত নিজের মুঠোয় নিলেন। কোমল, কম্পমান সেই হাত। এই হাত ছাড়তে ইচ্ছে 
করে না। মণিভূষণ একেবারে গলে যাওয়া কণ্ঠে বললেন, আর নাচবি না ? আমাকে দেখাৰি না ? বড় ভালো লাগছিল । 
আরও কাছে টানতে গিয়ে মণিভূষণের চৈতন্য ফিরল । ঠাকুর ঘর ! রাধামাধব দেখছেন, তাদের চোখের 
সামনে ণ পাপ করতে যাচ্ছিলেন, সর্বনাশ হয়ে যাবে যে ! 
হাত নিয়ে, গলা খাকারি দিয়ে তিন বললেন, গঙ্গাজলের কমুলুটা কোথায় রে? 
একটু পরে নীচে নেমে এসে মণিভূষণ একটা কান্নার শব্দ শুনতে পেলেন। তাদের শয়নকক্ষের মেঝেতেউথালি- 
পাথালি হয়ে মাথা ঠুকতে সুহাসিনী চিৎকার করছেন, ওগো, আমার জীবনটা ছারেখারে গেল গো ! কী কুক্ষণে ওই 
ঘরে জায়গা । ও সব্বাইকে শেষ করে দেবে ! ওগো, তুমি শখের বাজারে মাগী রেখেছ, আবার 
বাড়িতেও বেবুশ্যে পুষবে ? আমি তবে কোথায় যাব ? আমায় বিষ এনে দাও, আমায় পুড়িয়ে মেরে ফেলো-_ 
মণিভূষণ কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। এত তাড়াতাড়ি খবর পৌঁছল কী করে ? ঠাকুরঘরের আশেপাশে 
অন্য দাস-দাসীরা উকি ঝুঁকি মারছিল ? ভূমিসূতা নিজে কিছু নিশ্চয় বলবে না। বলবার মতন তো কিছু ঘটেওনি। মেয়েটা 
স্তাচছিল, তিনি একবার তার হাত ধরেছেন মাত্র। কিন্তু সুহাসিনীকে তিনি চেনেন, একবার যখন ওঁর মনে কাটা ফুটেছে, 
তখন হাজার কৈফিয়তেও তা উপড়ে ফেলা যাবে না। 


১০৭ 


গলা চড়িয়ে তিনি বললেন, শুধু শুধু আমায় এখন দুষছ, তোমাকে পুরীতেই আমি বলিনি, ও মেয়েকে সঙ্গে এনো না? 
বাপ-মাকে খেয়েছে, ভাই-বোনদের খেয়েছে, ও তো ডাইনী ! তখন তোমার দয়া উথলে উঠল ! দুর করে দাও ! ওকে বাড়ি 
থেকে বিদেয় করে দাও ! ও আমাকেও পাপের পথে নিয়ে যাচ্ছিল, নেহাত আমার চরিত্রের জোর আছে... ওই 
ঘর...জ্বালানিকে এই দণ্ডেই গলা ধাক্কা দিয়ে তাড়াও। 


0২৩ & 


এ বাড়ির বড় কত্তা বিমলভূষণ বারান্দায় বসে ছিলেন গড়গড়ার নল মুখে দিয়ে। তিনি সংসারের সাতে-পাঁচে বিশেষ 
থাকেন না । আরাম কেদারার পাশে একটি টুলে এক গেলাস নিমপাতার রস রাখা আছে, মাঝে মাঝে আড়চোখে তাকাচ্ছেন 
সেদিকে । শিশুদের মতনই তেতো জিনিস সম্পর্কে তার একটা ভীতি আছে, কিন্তু তাঁর কোষ্ঠকাঠিণ্যের সমস্যা, কবিরাজের 
নির্দেশে নিমপাতার রস তাকে খেতেই হয় প্রতিদিন সকালে। 

শুধু ধুতি পরা, খালি গা, ভূড়িতে হাত বোলাতে বোলাতে তিনি ভাবছিলেন আজ সকালে দুধ-টিড়ে-কলা খাবেন, না 
লুচি- হালুয়া । তিনি ওঁদরিক, সারাদিন খাদ্যচিন্তায় তিনি আরাম পান। 

এক সময় তিনি বললেন, হ্যা গা গিন্নি, মেজদের ওদিকটায় কিসের গোলমাল হচ্ছে গো ? 

ভামিনী কাছে এসে বললেন, শুনলুম তো মেজগিন্নি বুমিকে তাড়িয়ে দিচ্ছে। 
ণ বললেন, বুমিটা আবার কে ? নতুন কেউ বুঝি ? 

কৃষ্ণভামিনী বললেন, বুমি গো, বুমি, বুমিসৃতো, ওই যে মেয়েটাকে ওরা পুরী থেকে নিয়ে এল। আহা, অনাথা মেয়ে, 

ওর ওপর আমার মায়া পড়ে গেসল ! 


ণ বললেন, কিনে এনেছে তা জানি। কিন্তু কার টাকায় ? এস্টেটের টাকায়, না মণির নিজের টাকায়? 
ভাঁমিনী বললেন, তা আমি কী জানি ! 

ণ বললেন, আমার স্পষ্ট মনে আছে, মণি সেরেস্তায় হিসেব দাখিল করেছিল, পুরী হইতে নতুন দাসী আনয়ন 
বাবদ খরচ একশো চল্লিশ টাকা । মণি নিজের পয়সায় দয়া-দাক্ষিণ্য করার ছেলেই নয়। ও মেয়েটা এজমালি দাসী । 
মেজবউ যদি এমনি যখন তখন যাকে তাকে বিদেয় করে দেয়, তা হলে অন্য ঝি-চাকরদের কাছে তোমার মান থাকবে ? 

ভামিনী বললেন, আহা, মেজবউ ভারি আমার কথা শোনে ! গুমোরে তার মাটিতে পা পড়ে না ! 
মিলত ণ ফিক করে হেসে বললেন, তুমি বুঝি মেজবউকে ভয় পাও ? তুমি বড়বউ হয়ে তাকে শাসন করতে পার না? 
কৃষ্তভামিনী অমনি ফস করে জ্বলে ৷ ব্যক্তিত্ব জাহির করার জন্য তিনি হাঁকডাক শুরু করলেন অন্য দাস- 
র। 


ভূমিসৃতার পুটুলিটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে উঠোনে ৷ ক্ষেমী দাসী তাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে বাইরে । 
ভূমিসূতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদছে, এই সময় মঙ্গলা দাসী এসে ওদের পথ আটকাল । বড়গিন্নির হুকুম, ভূমিসূতা যাবে না। 
সে কাজ করবে কৃষ্ণঠভামিনীর মহলে । 
"_ এই উপলক্ষে দুই জায়ে আবার কথা বন্ধ হয়ে গেল কয়েকদিনের জন্য । 

কৃষ্ণভামিনীর পুত্রসন্তান নেই, তিনটি কন্যার মধ্যে দু'জনের বিবাহ হয়ে গেছে। ছোট মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছে, 
তার বয়েস ভূমিসৃতার চেয়েও কম। কৃষ্ণভামিনীর বড় বোনের ছেলে-মেয়েরা এ বাড়িতে প্রায়ই আসে, তাদের মধ্যে আবার 
যমজ ছেলেদুটির, অজু ও বিজুর যেন সম্প্রতি মাসির জন্য দরদ একেবারে উথলে পড়ছে। তারা এ বাড়িতে আসে, খায়- 
দায়, গল্প জমায়, রাত্তিরেও ফিরে যাবার নাম করে না। কৃষ্ণভামিনী ওদের প্রতি স্নেহে অন্ধ, দিদির ছেলেদুটি যদি 
পাকাপাকি তীর কাছে থেকে যায়, তাতেও আপত্তি নেই। কৃষ্ণভামিনীর তুলনায় তার দিদির শ্বশুরবাড়ির অবস্থা তেমন 
ভালো নয়, কৃষ্ণভামিনীই অজু-বিজুর হাতখরচ জোগান। 

ছেলেনুটি* বেশ জুন হব এহরকম চেহারা, তাদের সাব প্র নিল । দু'জনে পাশাপাশি থাকে, প্রা একই 
কথা বলে। ওরা লেখাপড়ায় বেশিদূর এগোয়নি, আর কিছুদিনের মধ্যেই বিমলভূষণের অফিসে ওদের কাজে লাগিয়ে 
ie বাশি, হয়েছিল নীতিবোধ খানিকটা শিথিল ‘বিজু 

নাচ র খুব পছন্দ হয়েছিল । আগের তুলনায় নীতিবোধ হয়েছে। অজু- 

অন্দরমহলেই থাকে, দুপুরবেলার কৌতুকের সময় ওদের বার করে দেয়া যায় না, ওরা দু'একবার ভূমিসূতার নাচ দেখেছে। 
এখন ভূমিসূতা এ মহলেই সর্বক্ষণ থাকে, অজু-বিজু প্রায়ই বলে, ও মাসি, ওকে একটু নাচতে বল না ! বোনপোদের 
অনুরোধ ঠেলতে পারেন না কৃষ্ণভামিনী, তিনিও বলেন, ও বুমি, দেখা না একটু নাচ, মাঝের দরজা বন্ধ করে দিচ্ছি, এদিক 
পানে কেউ আসবে না। 
১০৮ 


কিন্তু ভূমিসৃতা আর কিছুতেই নাচবে না। সে কোনও কথা না বলে মুখ গৌজ করে থাকে । সে বুঝেছে, নাচের জন্যই 
এত অনর্থ। কিছুতেই তাকে রাজি করানো যায় না। তার ঘুঙুর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অজু-বিজু বলে, আবার 
একজোড়া ঘুঙুর কিনে দিলে হয়তো সে নাচবে। 

অজু-বিজুদের এড়িয়ে,আড়ালে আড়ালে থাকার চেষ্টা করে ভূমিসূতা । সারাদিন এক রকম কাটে, সন্ধের পর বাড়ি 
নিঝুম হয়ে গেলে তার মন খারাপ শুরু হয়ে যায়। সুহাসিনী তাকে একটা আলাদা ছোট ঘর দিয়েছিলেন, এই মহলে তাকে 
মঙ্গলা দাসীর সঙ্গে এক খাটে শুতে হয়। মঙ্গলা দীতে মিশি দেয়, তখন তার হাসির রঙও হয়ে যায় কালো, সেই কালো 
হাসির সঙ্গে সে অদ্ভূত সব খারাপ কথা বলে। সে সব শুনতে একেবারেই ভালো লাগে না ভূমিসূতার। তার ভূতের ভয় 
নেই, সে ছাদে চলে যায়। 

পূর্ণিমার রাত, দুধ-সাদা হয়ে গেছে দিগন্ত, এই জ্যোৎস্নার টানে যেন দুর থেকে ছুটে আসছে ঠাণ্ডা বাতাস । চাদ ঠিক 
মাথার ওপরে । ভূমিসূতা এক-একবার ওপর দিকে তাকায়, আর তার মনে হয়, চন্দ্রদেবতা তাকেই দেখছেন। পৃথিবীতে 
তার কেউ আপন নেই, একথা মনে পড়তেই তার বুক ঠেলে কান্না বেরিয়ে আসে । কেউ নেই, কেউ নেই ! 

একা একা অনেকক্ষণ ছাদে ঘুরে বেড়ায় ভূমিসৃতা। এক সময় সে মানুষের পায়ের শব্দ পায়। একজন নয়, দু'জন। 
ভূমিসূতা পীচিল ঘেষে দাঁড়াল, কাছে এসে ওদের একজন বলল, এই তো পেয়েছি। ভূমি, এখানে নাচবি ? অন্যজন 
প্রতিধ্বনি করল, এখানে নাচবি ? 

উত্তর না দিয়ে ভূমিসূতা এগিয়ে গেল সিঁড়ির দিকে। 

তখন অজু তার একহাত চেপে ধরে বলল, যাস কোথায় ? নাচবি না? 

বিজু অন্য হাত ধরে বলল, যাস কোথায় ? নাচবি না? 

ভূমিসৃতা কান্না-মিশ্রিত কণ্ঠে বলল, না, আমি নাচব না। আমায় ছেড়ে দাও গো ! 

অজু অবাক হয়ে বলল, ভয় পাচ্ছিস কেন ? ভয় কিসের? 

বিজুও সেই একই কথা বলল। 

তারপর ওরা দু'জনে হ্যাচকা টান দিয়ে শূন্যে তোলার চেষ্টা করল ভূমিসৃতাকে, সে আছাড় খেয়ে পড়ল। তারপর 
প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে দিল ছুট । ইদুর-বিড়াল খেলার মতন অজু-বিজু দু'দিক থেকে গেল ধেয়ে। তারা খলখল 
করে হাসছে একই রকম গলায়। 

একজনের হাত থেকে তবু উদ্ধার পাওয়া যায়, দু'জনের আক্রমণ এড়ানো খুব কঠিন । মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছে 

, ওরা তাকে বুকে জড়াতে চাইছে, কিন্তু দু'দিকের বিপরীত টান, সেই ঝটাপটিতে কোনওক্রমে মুক্ত হয়ে আবার 

সে। 

ভূমিসূতা জানে, সাহায্যের জন্য চিৎকার করে কোনও লাভ নেই। বাড়ির অন্য কেউ এখানে এসে পড়লে তাকেই 
দোষ দেবে । পুরুষমানুষ সোনার আংটি, তাতে কোনও কলঙ্ক পড়ে না। মেয়েদেরই শুধু দোষ হয়। অন্যরা বলবে, 
ভূমিসৃতা একটা ডাইনী, সে এই ছেলেদুটির মাথা খেতে ছাদে টেনে এনেছে। বড় তাড়াতাড়ি এসব বুঝে যাচ্ছে ভূমিসূতা ৷ 

একবার সে ভাবল, পাঁচিল ডিঙিয়ে মরণঝীপ দেবে । লাফাতে গিয়েও থেমে গেল। মৃত্যুর আগে যে যন্ত্রণা হবে, সেটা 
কি সে সইতে পারবে ? না লাফিয়ে সে অন্ধের মতন ছুটে গেল সিঁড়ির দিকে । হুড়মুড়িয়ে খানিকটা গড়িয়ে গিয়ে সে আবার 
দৌড়ে গেল সেই ঘরটির দিকে, যেখানে অনেক রাত পর্যন্ত বাতি জুলে। 

দরজা ঠেলে দেয়ালের এক কোণে ছিটকে পড়ল সে। পেছন পেছন তাড়া করে এল অজু আর বিজু । ভরত টেবিলে 
মুখ গুঁজে কিছু একটা লিখছে, তাকে গ্রাহ্যও করল না ওরা দু'জন। ভূমিসূতা যেন একটি আহত হরিণী, দুই শিকারী এসে 
তার দুই কাধ শক্ত করে ধরে ছেঁচড়ে নিয়ে যেতে লাগল দরজার দিকে । ভরত চেয়ার ছেড়ে ওঠেনি, শুধু ঘাড় ফিরিয়ে 
তাকিয়ে আছে। ভূমিসৃতার সঙ্গে তার চোখাচোখি হল। আহত হরিণীটির দৃষ্টিতে শুধু করুণা ভিক্ষা নেই, যেন রয়েছে তার 
পৌরুষের প্রতি ধিক্কার । 

অজু বলল, হি হি হি, কোথায় পালাবি তুই ? 

বিজু বলল, হি হি হি, কোথায় পালাবি তুই? 

চেয়ারটা শব্দ করে ঠেলে দিয়ে উঠে দাঁড়াল ভরত। সে এখন সবল যুবা, তা ছাড়া যেন তার মধ্যে ছলাৎ করে উঠল 


লোহার ডাণ্ডা নিয়ে বেরোতেই পিঠটান দিল তারা । 

ভূমিসূতার দিকে কোনও মনোযোগ না দিয়ে আবার চেয়ারে ফিরে এসে ভরত পড়াশুনো শুরু করল। বুকের কাছে 
দু'হাতে আঁচলটা চেপে ধরে একটা মূর্তির মতন স্তব্ধ হয়ে দাড়িয়ে রইল ভূমিসূতা । 

একটু পরে সে বলল, শুনুন। 

ভরত তার দিকে না ফিরে একটি হাত নেড়ে ইঙ্গিত করল তাকে চলে যেতে । শিয়াল তাড়াবার দিনে সে যেমন এই 
মেয়েটির সঙ্গে একটিও কথা বলেনি, আজও সে কোনও কথা বলতে চায় না। 

ভূমিসূতা তবু এক পা কাছে এগিয়ে এসে বলল, আপনি যে আমার মান রক্ষা করলেন, সে জন্য আমি কী প্রতিদান দেব? 

১০৯ 


এবার ভরত কৌতুহলী হয়ে মুখ ফেরাল। শশিভূষণ যেদিন এই মেয়েটির ছবি তুলেছিলেন, সেদিন ভরত একে এ 
বাড়ির কোনও দাসী মনে করেছিল। তারা বাবা মহারাজ বীরচন্ত্র মাণিক্যও দাসীদের ফটোগ্রাফ তোলেন। কিন্তু এই মাত্র 
মেয়েটি যে বাক্যটি বলল, তা তো দাসীদের ভাষা নয়। এর উচ্চারণও ভদ্র ৷ 

ভরত জিজ্ঞেস করল, তুমি কে? 

তুমিসূতা নিজের নাম জানিয়ে বলল, আমাদের বাড়ি ছিল উড়িষ্যায়, আমার মা-বাবা কেউ নেই। 

ভরত বলল, প্রতিদানের প্রশ্ন নেই । তুমি এখন যাও ! এখানে আর এসো না। | 

তূমিসূতা বলল, ওরা যদি যাবার সময় আবার ধরে? 

ভরত গষ্টীরভাবে বলল, আমি তো সব সময় তোমাকে রক্ষা করতে পারব না ! বাড়ির কত্তাদের কাছে গিয়ে বল। 

ভূমিসূতা বলল, আমার নালিশ কেউ শুনবে না। 

ভরত এবার অসহিষ্কুভাবে মাথা ঝাকিয়ে বলল, কী মুশকিল, আমি তার কী করতে পারি ? আমি একটেরেয় থাকি, এ 
বাড়ির অন্য লোকদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। 

আবার উঠে দাড়িয়ে সে বলল, আমি সিঁড়ির কাছে বাতি ধরছি, তুমি যাও, কোনও ভয় নেই। 

তবু যেতে চায় না ভূমিসূতা । এই নিয়ে দ্বিতীয়বার ভরত তাকে রক্ষা করেছে। বিনিময়ে এই মানুষটি কিছুই চায় না। 
এ পৃথিবীতে ভূমিসূতা এমন ব্যবহার যে আর কারুর কাছ থেকে পায়নি। এই মানুষটির পা দুটি জড়িয়ে তার কাদতে ইচ্ছে 
করে। 

পরদিন রাতে ভরতের কক্ষে আবার চলে এল ভূমিসূতা । আজ তাকে কেউ তাড়া করেনি, সে স্বয়মাগতা । 

ভরত নিঝিষ্টভাবে কিছু পাঠ করছিল, প্রথম কিছুক্ষণ খেয়ালই করেনি । একসময় মুখ তুলে তাকিয়ে দেখল, লাল পাড় 
শাড়ি পরা মেয়েটি কাছেই দাড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে তার দিকে । 

ভুরু কুঞ্চিত করে ভরত জিজ্ঞেস করল, আবার এসেছ ? কী চাই? 

ভূমিসৃতা বলল, একটা পলার আংটি, সোনার না, রুপোর, আপনি নেবেন? 

ভরত বলল, আংটি ? কেন, আমি আংটি নেব কেন? 

ভূমিসৃতা বলল, আমার যে আর কিছুই নেই ! 

কুঞ্চিত ভুরু সোজা হয়নি, ভরত বেশ কয়েক পলক তাকিয়ে রইল এই কিশোরীটির দিকে । এক ঝলক তার মনে 
পড়ে মনোমোহিনীর কথা । যদিও মনোমোহিনীর সঙ্গে এর কোনও মিল নেই। এ মেয়ে রঙ্গিনীর মতন হাসে না, চোখের 
কোণে ইঙ্গিত নেই। বরং ভিতু ভিতু ভাব। যেন একটা ভয় পাওয়া পাখি। সামান্য দাসী-বাদীর কাজ করে। তবু সে একটা 
আংটি দিতে চাইছে তাকে ? 

ভরত বলল, আমায় কিছু দিতে হবে কে বলেছে ? কেউ কিছু দিলেও আমি নিই না। 

ভূমিসৃতা বলল, আমি গীতগোবিন্দের পদ গাইতে পারি । গেয়ে শোনাব ? 

ভরত বলল, গীতগোবিন্দ? তুমি সংস্কৃত উচ্চারণ করতে পার ? 

ভূমিসূতা বলল, আমি ইংরেজি জানি । এ স্নাই ফক্স মেট এ হেন। একটি ধূর্ত শৃগাল.... 

ভরত জিজ্ঞেস করল, মুখস্থ করেছ? এলিফ্যান্ট মানে কী জান? 

ভূমিসূতা বলল, হ্যা জানি । হাতি। 

-__- জগন্নাথের মন্দির, এর ইংরেজি কী? 

__ লর্ড জগন্নাথ'স টেম্পল । 

__ এসব তোমাকে কে শিখিয়েছে? 

= আমার বাবা । 

-__ তা হলে তুমি এ বাড়িতে ঝিয়ের কাজ করতে এসেছ কেন? 

= এরা নিয়ে এসেছে । আমার যে কেউ নেই। বাবা-মা সব মারা গেছেন কলেরায়। 

= ই, তা হলে আর কী করা যাবে ! 

__ আপনি আমাকে পড়া দেখিয়ে দেবেন? এই সময় আমার কোনও কাজ থাকে না। 

__ আমার সময় নেই। আমি মাস্টারি করতে জানিও না। 

ভূমিসূৃতা এবার মেঝেতে বসে পড়ল। অনুনয়ের সুরে বলল, আর কিছু করতে হবে না। আপনি জোরে জোরে 
পড়বেন, আমি শুনব । যদি মানে না বুঝতে পারি_ 

ভরত এবার ধমক দিয়ে বলল, ওসব হবে না ! ওঠো, ওঠো, নিজের জায়গায় যাও। এখানে আমাকে বিরক্ত করতে 
আর এসো না ! 

ভূমিসূতা বলল, তা হলে এটা আপনাকে নিতে হবে ! 

উঠে দাড়িয়ে, ভরতের টেবিলের ওপর একটা আংটি রেখে দিয়ে সে কাদতে কাদতে দৌড়ে বেরিয়ে গেল, মিলিয়ে 
গেল বাইরের অন্ধকারে । 

ভরত একটুক্ষণ বসে রইল হতবুদ্ধির মতন । এই আংটি নিয়ে সে কী করবে ? আংটিটা ফেরত দেবেই বা কী করে? 
ভিতর মহলে সে কক্ষনও যায় না। এ বাড়ির কেউ তার জীবনযাত্রা নিয়ে মাথা গলায় না, কারণ সে শশিভৃষণের প্রতিনিধি, 
সে শশিভৃষণের অংশ দেখাশুনো করে। 


১১০ 


এ বাড়ির রান্নার ঠাকুর নিত্যানন্দ আর হেলার কাছে সে এক সময় খিদের জ্বালায় দু'মুঠো মুড়ির আশায় বসে থাকত, 
এখন ওরা তাকে খাতির করে, দেখা হলে নমস্কার ঠোকে। ওরা বুঝে গেছে, ভরত এখন পাকাপাকিভাবে বাবুশ্রেণীর 
অন্তর্গত হয়ে গেছে। এখন ভরতের নিজস্ব হাতখরচ আছে, সে নিত্যানন্দদের বখশিস দেয়, সে ঘোড়ায় টানা ট্রামে চাপে, 
ইডেনবাগানে বাজনা শুনতে যায়, টিকিট কেটে থিয়েটার 'দেখে। প্রেসিডেন্সি কলেজের কয়েকজন ছাত্রের সঙ্গে থিয়েটার 
দেখার সূত্রে তার বন্ধুত্ব হয়েছে, আগামী বছর ভরত ওই কলেজে ভর্তি হবে। 

ভূমিসূতা আর আসেনি, কিন্তু আংটিটার জন্য মনটা খচখচ করে ভরতের । অতি সাধারণ একটা পলার আংটি, রুপো 
কালো হয়ে গেছে, তবু ওই অনাথা মেয়েটার কাছে এর দাম আছে। বিক্রি করলে এক টাকা-দুণ্টাকা পেতে পারে। 

বেশি রাত পর্যন্ত পড়াশুনো করে বলে ভরত জাগে বেশ দেরিতে । সে এখন সম্পূর্ণ স্বাধীন, যখন ইচ্ছে ঘুমোবে, যখন 
ইচ্ছে জাগবে। বেলা দশটার সময় পপ্তিতমশাই আসেন পড়াতে, তার আগে তৈরি থাকলেই হল । তবু একদিন ভোরবেলা 
তার ঘুম ভেঙে গেল। কোথা থেকে যেন মৃদুস্বরে একটা গান ভেসে আসছে। নারী কণ্ঠের গান। সে খুবই অবাক হল । এই 
মি এবং সে গান কেউ 
গাইছে তারই দরজার ওপাশে । 'বদসি যদি কিঞ্রিদপি দত্তরুচি Sl 

ভরত ঝট করে খাট থেকে নেমে একটানে দরজাটা খুলে ফেলল । মাটিতে বসে দরজায় মাথা ঠেকিয়ে গান গাইছে 
ভূমিসূতা । ভরতকে দেখেই যেন ভয়ে কুঁকড়ে গেল সে, তারপর দৌড় লাগিয়ে অদৃশ্য হয়ে গেল ! 

ভরতের ওষ্ঠে হাসি ফুটে উঠল । মেয়েটির আত্মসম্মানজ্ঞান আছে। শুধু আংটিটা দিয়েই তার প্রতিদান শেষ হয়নি। 
ঘুমন্ত ভরতকে সে গান গেয়ে জাগাতে চায়। 

জানলা দিয়ে দেখল, মেয়েটি এখন ফুল তুলছে। ধুতিটা গুছিয়ে পরে নিল ভরত । গায়ে একটা বেনিয়ান চাপিয়ে, 
টেবিল থেকে আংটিটা তুলে নিয়ে বাগানে নেমে এল । ভূমিসূতা তাকে দেখে পালাবার চেষ্টা করছিল, ভরত হাত তুলে 
আদেশের সুরে বলল, দাঁড়াও ! 
42752784794 

রাখো। 

সলজ্জ কণ্ঠে ভূমিসৃতা বলল, আবার কাল গান শোনাতে পারি? 

ভরত বলল, না, তার আর দরকার নেই ! 

ভূমিসৃতা বলল, আমি নাচও জানি । দেখাব ? এখন এখানে কেউ আসবে না। 

উত্তর শোনার অপেক্ষা করল না সে। মাথার ওপর দু'হাত তুলে চাপড় মেরে তাল দিল, না 

স্থিতহাস্যে মেয়েটিকে দেখতে লাগল ভরত। শিল্পের তরঙ্গ তাকে স্পর্শ করল না। ফুলের বাগানে এক নৃত্যরতা 
কিশোরীকে দেখতে দেখতেও মনে হল, এটা একটা কৌতুকজনক ব্যাপার । একটু পরেই সে বলল, এই তো যথেষ্ট 
হয়েছে। বাঃ ! 

ভরত গমনোদ্যত হতেই ভূমিসূতা জিজ্ঞেস করল, আপনি আমায় পড়া শেখাবেন না ? 

মুখ না ফিরিয়েই ভরত বলল, না, আমার সময় নেই। 

দু'দিন পর ভরত কয়েকজন বন্ধুর সঙ্গে গেল ন্যাশনাল থিয়েটারে ‘পাণ্ডবের অজ্ঞাতবাস' থিয়েটার দেখতে ৷ বেঙ্গল 
থিয়েটার আর ন্যাশনাল থিয়েটারের মধ্যে জোর প্রতিযোগিতা চলছে, দুটি মঞ্চেই নামছে নতুন নতুন পালা । বেঙ্গলেরই 
সুনাম বেশি, ওরা মঞ্চের ওপর ঘোড়া নিয়ে আসে । কিন্তু গিরিশবাবু ‘পাণ্ডবের অজ্ঞাতবাস' পালা একেবারে জমিয়ে 
দিয়েছেন। কীচক আর দুর্যোধন, দুটো ভূমিকাতেই নেমেছেন গিরিশচন্দ্র স্বয়ং, অমৃতলাল মিত্তির ভীম, আর দ্রোপদী 

সেজেছে বিনোদিনী । অভিমন্যু কে সেজেছে তা ঠিক বোঝা যাচ্ছিল না, এক বন্ধু ভরতের কানে কানে বলল, ও তো 
উদারতার কেরন কান বাসা নারি সে পুরুষের ভূমিকাতেও এত ভালো অভিনয় 
করতে পারে ? বিনোদিনী আর বনবিহারাণী দু'জনেই ঘন ঘন ক্ল্যাপ পাচ্ছে। 

সব নাটকেই নাচ থাকে প্রয়োজন থাকুক বা না থাকুক, দর্শকেরা নাচ দেখতে চায়। নাটকের শুরুতে এবং 
ইন্টারভ্যালের পর সখীর দল খানিকক্ষণ নেচে যায়। এই নাটকে অবশ্য উত্তরার তো নাচেরই ভূমিকা, বৃহন্্লাবেশী অর্জন 
তাকে নাচ শেখাবে । কিন্তু উত্তরা সেজেছে ভূষণকুমারী, তার নাচ মোটেই সুবিধের নয়, সার রমার লক ; 

নাটক দেখতে দেখতে হঠাৎ ভূমিসৃতার কথা মনে পড়ল ভরতের। মেয়েটি নাচতে জানে, গাইতে জানে, কিছু 
লেখাপড়াও শিখেছে, কিন্তু বিশ্বসংসারে ওর আপন কেউ নেই ওকে ঝি-গিরি করেই কাটাতে হবে সারাজীবন। ওর এই 
গুণগুলো বৃথা যাবে ! একমাত্র থিয়েটারে যোগ দিলে ওর ভাগ্য খুলে যেতে পারে। মেয়েটি দেখতে শুনতেও ভালো, নাচ 
জানা, গান জানা এমন মেয়ে পেলে লুফে নেবে যে-কোনও নাটুকে দল । থিয়েটারের মেয়েদের অবশ্য কেউ ভালো বলে 
না, সমাজে তাদের স্থান নেই, কিন্তু বাড়ির ঝিদেরও কি গ্রাহ্য করে সমাজ ? অভিনেত্রীরা তবু তো হাততালি পায়, বাড়ির 
ঝি সারাদিন মুখে রক্ত তুলে পরিশ্রম করলেও কি পায় কিছু ? 

ভরতের বন্ধু নীলমাধনের সঙ্গে অর্ধেন্দুশেখরের আত্মীয়তা আছে, তাকে ধরে ভূমিসূতাকে কোনও নাটকের দলে 
ঢুকিয়ে দেওয়া শক্ত হবে না, তার আগে জানাতে হবে ভূমিসূতা এই জীবন চায় কি না ! 

সে রাত্রে বাড়ি ফিরে ভরত দেখল, কে যেন তার ঘরখানি সুচারু ভাবে গুছিয়ে দিয়েছে । তার বইপত্র এলোমেলো 
হয়েছিল, জামা-কাপড় যেখানে সেখানে ছড়ানো থাকে, সব এখন সুবিন্যস্ত । টেবিলের ওপর অনেকখানি কালির দাগ ছিল, 
মোছা হয়নি, কেউ সযত্বে সেই দাগ তুলে দিয়েছে। টেবিলের ঠিক মাঝখানে রয়েছে রুপোর তৈরি সেই পলার আংটি । 


১১১ 


২৪ ॥ 


ছ' নম্বর বিডন স্ট্রিটে ন্যাশনাল থিয়েটারের সামনে এসে থামল জ্যোতিরিন্দ্রনাথের ফিটন গাড়ি । থিয়েটার ভবনটি প্রায় 
কাঠের তৈরি, চতুর্দিকে তক্তার বেড়া আর করোগেটের ছাদ। আজ অভিনয়ের দিন নয়, তাই জন সমাগম নেই। 
জ্যোতিরিন্দ্রনাথের গায়ে পাতলা জামার ওপর সিক্কের মেরজাই, কাধে উড়ুনি, ধুতির কৌচা বা হাতে ধরে তিনি নামলেন 


র্‌. 


গাড়ি থেকে । গেটের কাছে টুলে বসে একজন দারোয়ান গাঁজা টানছিল, জ্যোতিরিন্দরনাথকে দেখে তাড়াতাড়ি কন্ধেটা 


তবু যে ভুজবল সিং এখন গাঁজা কন্ধে সরিয়ে রেখে সন্ত্রম দেখাল, তার কারণ এই বাবুর কথা আলাদা । 
জ্যোতিরিন্রনাথের শুধু চেহারা কিংবা সাজপোশাকের জন্যই নয়, তীর ব্যক্তিত্বেই এমন কিছু মহিমা আছে, যার জন্য 
সাধারণ মানুষ তার সামনে এসে এমনিতেই মাথা নিচু করে। অথচ জ্যোতিরিন্দ্রনাথ গন্তীর স্বভাবের নন, সদা হাস্যময়। 
দারোয়ান লম্বা সেলাম ঠুকলে জ্যোতিরিন্রনাথ হাত তুলে বললেন, আচ্ছা হ্যায় ? 
যাবার সিঁড়ির কাছে শুধু একটা গ্যাসের বাতি জুলছে। ডান ধারের ফাকা জায়গায় খাবারের দৌকানটি আজ বন্ধ, পানের 
দোকানটির সামনে দাড়িয়ে গজল্লা করছে কয়েকজন, হঠাৎ চিৎকার থামিয়ে এদিকে তাকিয়ে তারা ফিসফিস করে বললেন, 
জ্যোতিবাবু, জ্যোতিবাবু ! 

জ্যোতিরিন্দ্রনাথের মন আজ কিছুটা ভারাক্রান্ত । এখানে আসবেন কি আসবেন না, তা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। 
ন্যাশনাল থিয়েটারের সঙ্গে তার সম্পর্ক অনেকদিনের । এই মঞ্চে নাট্যকার হিসেবে তীর সার্থকতা প্রমাণিত হয়েছে। 
নিজেদের বাড়ির মঞ্চে পরিবারের লোকজনের নিয়ে অভিনয় করা এক কথা, সেখানে দর্শকরা সব আমন্ত্রিত, আর এখানে 
সাধারণ দর্শকরা টিকিট কেটে নাটক দেখতে আসে, তাদের পছন্দ না হলে আসনগুলি ফাকা পড়ে থাকে । এখানে তার 
“পুরুবিক্রম' নাটক, ‘কিঞ্চিৎ জলযোগ’, “সরোজিনী' বা চিতোর আক্রমণ নাটক জনপ্রিয় হয়েছে। সরোজিনী তো দারুণ 
ভাবে সার্থক, অন্য কারুর নাটক দর্শক মনোরঞ্জনে সমর্থ না হলেই সরোজিনী আবার মঞ্চস্থ হয়েছে। ন্যাশনাল থিয়েটারে 
তিনি বিশেষ সম্মানিত নাট্যকার । ৃ 
চলছিল, হঠাৎ মালিকের সঙ্গে পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের কলহ হল । গিরিশবাবু সদলবলে বেরিয়ে গেলেন, এই 
বিডন্‌ স্ট্রিটের খুব কাছে স্টার নামে নতুন থিয়েটার খোলা হয়েছে। গিরিশবাবু সঙ্গে নিয়ে গেছেন অমৃতলাল, বিনোদিনী, 
কাদঘ্িনীদের, ‘দক্ষযজ্ঞ' পালা নামিয়ে বিপুলভাবে দর্শক টানছেন । ন্যাশনালের অবস্থা এখন শোচনীয়, নাটকই 
জমছে না, এমনকি বঙ্কিমচন্ত্রের সদ্য প্রকাশিত উপন্যাস “আনন্দমঠ'-এর নাট্যরূপ দিয়েও কোনও সুফল হল না। দর্শকরা 
আনন্দমঠ একেবারেই পছন্দ করেনি। জ্যোতিরিন্তরনাথ শুধু নাট্যকার নন, নাট্যসমালোচকও, “ভারতী” পত্রিকায় তিনি 
নিয়মিত সাধারণ মঞ্চের নাটক বিষয়ে লেখেন। সেই জন্যই যখন নিজের নাটক মঞ্চস্থ হয় না, তখনও থিয়েটারে 
. লোকজনদের সঙ্গে যোগাযোগ থাকে । ‘আনন্দমঠ’ মঞ্চে তীরও পছন্দ হয়নি। মূল উপন্যাসটি অবশ্য এখনও পড়া হয়নি 
তার। রবি পড়েছে, রবির ভালো লাগেনি, রবির মতে উপদেশের ঠেলায় চরিত্রগুলো বুক্ত-মাংস পায়নি, চরিত্রগুলি যেন এক 


অন্যতম কারণ বিনোদিনীর অসাধারণ । অভিনয় । এখন তিনি ওদের বিপক্ষে যাবেন কীভাবে ? স্বপ্নময়ী নামে একটি নাটক 
তিনি এমনিই লিখেছিলেন, ন্যাশনালের মালিক প্রতাপচাদ জহুরী সেখানা পাবার জন্য ঝুলোঝুলি করছে। জ্যোতিরিন্ত্রনাথের 
দ্বিধার কথা জানতে পেরে গিরিশবাবু একজন লোক মারফত খবর পাঠিয়েছেন যে, জ্যোতিরিন্দ্রনাথের ওই নাটক 
ন্যাশনালকে অবশ্যই দিতে পারেন, এই নাট্যকার বিভিন্ন মঞ্চের জন্য নাটক লিখে দেবেন, এ তো অস্বাভাবিক কিছু নয়। 
বন্ধুত্বপূৰ্ণ প্রতিযোগিতাও তো মজার ব্যাপার । . 

স্বপ্নময়ীর মহড়া শুরু হয়ে গেছে এখানে । তবু জ্যোতিরিন্তনাথের অস্বস্তি কাটেনি । তার চেনা অভিনেতা-অভিনেত্রীরা 
অনেকেই এ নাটকে নেই । নামভূমিকায় বিনোদিনী ছাড়া অন্য কোনও অভিনেত্রীকে কি মানাবে? 

ন্যাশনালের মালিক প্রতাপচাদ জহুরী, আর সদ্য প্রতিষ্ঠিত স্টারের মালিক গুর্মুখ রায়, দু'জনেই মাড়োয়ারী । দুটি প্রধান 
বাংলা মঞ্চের মালিকানা মাড়োয়ারিদের হাতে । থিয়েটারেও যে একটা ব্যবসা এবং তার থেকে প্রভূত অর্থ উপার্জন করা 
যায়, এ বুদ্ধি বাঙালিদের মাথায় আসে না। দশ-বারো বছর আগেও কলকাতার নাট্যচর্চা ছিল. ধনীদের শখের, ব্যাপার । 
সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পর যখন টিকিট বিক্রি হতে লাগল, তখনও বাঙালি মালিকদের মাথা লাভ-ক্ষরিত ব্যাপারটা ঠিক 
ঢুকত না, প্রায় প্রতি রাতের টিকিট বিক্রির টাকা মদ্যপান ও আমোদ-প্রমোদে উড়ে যেত। প্রতাপচাদ জনুরী ন্যাশনালের 
১১২ 


মালিক হবার পর আয়-ব্যয়ের সঠিক হিসেব কষে এখন নিজের পকেটে টাকা ভরে ৷ স্টারের মালিক গুর্মুখ রায় হোর মিলার 
কোম্পানির দালাল, টাকার হিসেব সেও ভালো বোঝে । নইলে অত টাকা খরচ করে সে নতুন মঞ্চ বানাবে কেন? 

জোতিরিন্দ্রনাথ এসে দীড়ালেন প্রোসেনিয়ামের পাশে । দর্শক শূন্য অন্ধকার হলের সামনের সারির চেয়ারে বসে আছে 
দু'তিনজন, আর মঞ্চে রিহার্সাল দিচ্ছে তিনটি পুরুষ ও দুটি নারী। পুরুষদের মধ্যে মহেন্দ্রলাল বসু রয়েছে, সে বড় 
অভিনেতা, আর দু জন অচেনা । নারীদের মধ্যে একজন বনবিহারিনী, যার ডাক নাম ভুনি, এর গানের গলা ভারি সুরেলা । 
বনবিহারিণীর যথেষ্ট খ্যাতি হয়েছে এবং বিনোদিনী সঙ্গে তার একটা প্রতিযোগিতার ভাব আছে, বিনোদিনী চলে যাবার 
পর সে এখন ন্যাশনালের প্রধানা নায়িকা । বনবিহারিণী পার্ট ভালোই করবে, কিন্তু বিনোদিনী যে এক একটা চরিত্রের মধ্যে 
ডুবে যেতে পারে তার সেই আৰিষ্টভাবটি বনবিহারিণী কোথায় পাবে ? 

অন্য নারীটিকে দেখে জ্যোতিরিন্ত্রনাথ চমকে উঠলেন । এ কে ? মনে হচ্ছে যেন তেপান্তরের মাঠ থেকে এক 
শাকচুন্নিকে সদ্য ধরে আনা হয়েছে। গায়ের রঙ কালো হলেও ক্ষতি নেই, কিন্তু এর যে খড়ি ওঠা মুখ, পুরুষদের চেয়েও 
বেশি ঢ্যার্ডা, মনে হয় একখানা বাশের গায়ে শাড়ি জড়ানো । নাটকের জন্য নতুন মেয়ে সংগ্রহ করা দুর । দল ভাঙার পর 
ত গা গা যা ত তলতে তার ত কে | সত 
থরোবে কী করে? 

তবে একটা সৌভাগ্যের ব্যাপার, হঠাৎ অর্ধেন্দুশেখরকে পাওয়া গেছে। অর্ধেন্দুশেখর গিরিশবাবুরই সমকক্ষ ও 
প্রতিভাবান নট ও নাট্যশিক্ষক, কিন্তু বড়ই খেয়ালি। কখন যে কোথায়-চলে যান, তার ঠিক নেই। মাঝে মাঝে কলকাতা 
শহরেই তার পাত্তা পাওয়া যায় না। গিরিশবাবুর দলবল বিদায় নেবার পর এখানে যখন আনন্দমঠের রিহার্সাল চলছিল, 
তখন অর্ধেন্ুশেখর হঠাৎ এসে উপস্থিত। তখন সব ভূমিকাই নির্দিষ্ট হয়ে গেছে, অর্ধেন্দুশেখর নিলেন মহাপুরুষ চরিত্রটি । 
তাতে তিনি তেমন কিছু কৃতিত্ব দেখাতে পারেননি। এই স্বপনময়ী নাটকেও অর্ধেন্দুশেখরের উপযুক্ত কোনও ভূমিকা নেই। 
সিরিও-কমিক রোলে অর্ধেন্দুশেখরের প্রতিভা ঠিক খোলে। 

নাটক, বাদশা আওরঙ্গজেবের আমলে শোভা সিং নামে এক ভুস্বামীর বিদ্রোহ এর বিষয়বস্তু ৷ 

জ্যোতিরিস্্নাথ ভার নাটকের কাহিনীর মধ্যে দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দেন। পরাধীন জাতির কাছে নাট্যমঞ্চ একটা বড় 
অস্ত্র । নাটকের অভিনয়ের মাধ্যমে জনসাধারণের মধ্যে স্বাদেশিকতার ভাবনা সঞ্চারিত করা যায়। জ্যোতিরিন্দ্রনাথের 
“পুরুবিক্রম' আর “সরোজিনী' নাটকে রয়েছে জলন্ত দেশপ্রেমের আদর্শ । আরও অনেকে সেরকম নাটকই রচনা করছিলেন । 
কিন্তু ব্রিটিশ রাজত্বের যুবরাজ সপ্তম এডোয়ার্ডের ভারত সফর উপলক্ষে সব গোলমাল হয়ে গেল ! 

সপ্তম এডোয়ার্ড ভারতের রাজধানী কলকাতায় কয়েকটা দিন কাটাবার পর কোনও হিন্দু পরিবারের অন্দরমহল 
পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করলেন । ভারতীয় নারীদের আচার-ব্যবহার সম্পর্কে জানতে তিনি আগ্রহী । হাইকোর্টের জুনিয়ার 
সরকারী উকিল জগদানন্দ মুখুজ্যে অমনি আগ বাড়িয়ে যুবরাজকে তার ভবানীপুরের বাড়িতে নেমন্তন্ন করে বসল। এক 
সন্ধেবেলা যুবরাজ দলবলে উপস্থিত হলেন জগদানন্দের বাড়িতে । সে বাড়ির মহিলারা শীখ বাজিয়ে, উলু দিয়ে অভ্যর্থনা 
করল যুবরাজকে, চন্দনের ফৌটা দিয়ে বরণ করা হল। ঘোমটার আড়াল সরিয়ে যুবরাজ সেই সব নারীদের মুখ দেখতে 
চাইলেন, কথা বললেন। শুধু মালা বদলটাই বাকি রইল, একটি সোনার থালায় একছড়া হীরের মালা ও একখানি ঢাকাই 
ধুতি নজরানা পেল যুবরাজ । 

সমস্ত ব্যাপারটার মধ্যে হ্যাংলামিও হীনতাবোধ প্রকট । সরকারি উকিলের ডান হাত-বা হাতের উপার্জন প্রচুর, কিন্তু 
একটা সরকারি খেতাব না পেলে সমাজে মান্যগণ্য হওয়া যায় না, তারই জন্য এই প্রয়াস। রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের 
মহিলারা আর কোনও পুরুষকে কখনও অন্দরমহলে প্রবেশ করতে দেয় ? তারা প্রায় অসূর্যম্পশ্যা, পরপুরুষের কাছে 
কক্ষণও মুখ দেখায় না। শ্লেচ্ছ যুবরাজকে দেখে বিগলিত হয়ে গেল ! জগদানন্দের এই চাটুকারিতায় অপমানিত 
বোধ করল সারা দেশ । হাইকোর্টের অন্যতম উকিল থিয়েটার চটপট নামিয়ে ফেলল এক প্রহসন, 'গজদানন্দ ও যুবরাজ' ! 
জ্যোতিরিন্্রনাথের সরোজিনী নাটকের অভিনয়ের সঙ্গে জুড়ে দেওয়া হল সেই প্রহসন। কয়েকরাত পরে পুলিশ এসে সেই 
অভিনয় বন্ধ করে দিল। গ্রেট ন্যাশনালের কর্ণধার তখন উপেন দাস, তিনি অতি তেজস্বী পুরুষ, ভয় না পেয়ে, সেই 
প্রহসনের নাম বদল করে, “হনুমান চরিত্র’ নামে আবার মঞ্চস্থ করলেন। আবার পুলিশের হানা । অকুতোভয় উপেন্দ্রনাথ 
এবার পুলিশকেই একহাত নেবার জন্য ইংরিজিতে তৈরি করলেন এক প্রহসন “The Police Of Pig & Sheep" | তখন 
কলকাতার পুলিশ কমিশনারের নাম স্যার স্টুয়ার্ট হগ। আর এক পুলিশ সুপারের নাম মিঃ ল্যাম্ব-! অপূর্ব মিল । এরপর 
থিয়েটারে শুরু হয়ে গেল পুলিশের হামলা, অন্য একটি নাটকের অভিনয়ের সময় একদল পুলিশ জুতো মশমশিয়ে মঞ্চে 
উঠে উপেন্দ্নাথ ও আরও সাতজনকে থেফতার করে নিয়ে গেল থানায় । বড়লাট লর্ড নর্থকুক সিমলা থেকে এই সব 
নাটকের অভিনয় বন্ধ করার জন্য অর্ডিনান্স জারি করলেন । এদেশের বহু মানুষের আপত্তি ও আপিল অগ্রাহ্য করে বছরের 
শেষে পাশ হয়ে গেল ড্রামাটিক পারফরমেন্সেস ত্যাক্ট। এই আইনবলে পুলিশ এখন যে-কোনও নাটককে অশ্লীল কিংবা 
রাজদ্রোহমূলক ঘোষণা করে বন্ধ করে দিতে পারে । 

এর ফলে বাংলা রঙ্গমধ্যের মোড় ঘুরে গেল। মনঃক্ষুন উপেন্দ্রনাথ দাস দেশত্যাগী হবার পর কেউ আর তেমন সাহস 
দেখাতে পারে না । এখন সব মঞ্চের নাটকেই থাকে শুধু ভাড়ামি অথবা ভক্তিরসের প্রাবল্য । গিরিশবাবু নিজে আগে নাটক 
লিখতেন না, অন্যের কাহিনীর নাট্যরূপ দিতেন, এখন তিনি পৌরাণিক বিষয়বস্তু থেকে নিজেই নাট্য রচনা শুরু করেছেন। 
প্রায় প্রতি মাসে লিখে ফেলছেন এক একখানা নাটক। সাধারণ দর্শকরা হঠাৎ রামায়ণ-মহাভারতের কাহিনীতে আকৃষ্টও 
হচ্ছে খুব। তার লেখা “সীতার বনবাস’ নাটকে লব ও কুশের ভূমিকায় বিনোদিনী আর কুসুমকুমারীর করুণ অভিনয় দেখে 
দর্শকরা কেঁদে ভাসিয়েছে। লব-কুশের এই জনপ্রিয়তা দেখে উৎচুলপ মঞ্চ মালিক ধুরন্ধর ব্যবসায়ী প্রতাপচাদ গিরিশবাবুকে 
বলেছিলেন, বাবু, যব দুসরা কিতাব লিখোগে, তব ফিন ওহি দুনো লেড়কা জোড় দেও ! সেই অনুরোধ এড়াতে না পেরে 
গিরিশবাবু আবার লিখলেন “লক্ষণ বর্জন" । 


প্রথম আলো (১ম)--১৫ ১১৩ 


জ্যোতিরিন্ত্রনাথ তার এই নাটকটিতে একটি প্রেমের গল্পের মোড়কে সৃক্ম্মভাবে দেশপ্রেমের কথা জুড়ে দিতে 
ভোলেননি। প্রবল ক্ষমতাসম্পন্ন বাদশা আওরঙ্গজেবের বিরুদ্ধে শোভা সিং-এর মতন এক ক্ষুদ্র জমিদারও বিদ্রোহ করতে 
পারে। এই বিদ্রোহের মনোভাবটি যদি দর্শকদের মধ্যে সঞ্চারিত হয়, সেইটুকুই যথেষ্ট । কিন্তু নাটকের রিহার্সাল দেখে 
তিনি আঁতকে আঁতকে উঠতে লাগলেন । 

ড্রেস রিহার্সাল নয়, অভিনেতা-অভিনেত্রীরা যেমন তেমন ভাবে পার্ট বলে যাচ্ছে। শোভা সিং-এর 


বলছে, কে আসে ? কার পদশব্দ শোনা যায়! 

তার সঙ্গে নরেন বলল, ঘোড় দুঃছময় ! ধেয়ে আসে সত্তর পক্ষ, রাছি রাছি ছ্যানা। 

বনবিহারিনী হি হি হি হি করে হেসে উঠল বলল, ছ্যানা কি লা? সেনা, বল সেনা ! রাশি রাশি সেনা ! 

মেয়েটি বলল, ছ্যানাই তো বলছি! ছ্যানা ! 

মহেন্্রলাল বলল, ছ্যানা দিয়ে রসগোল্লা বানাবি নাকি ? এ দিয়ে তো যুদ্ধ হবে না ! 

বনবিহারিনী বলল, এরপর আছে, শুভ কুসুমের মত শিশুগুলি, তা কী করে বলবি? 

মেয়েটি বলল, এই তো বলছি, দেখ না। সুভভর কুছুমের মত ছিছুগুলি, কী হয়নি ? 

বনবিহারিনী বলল, তোর হিরোইন হওয়া আটকায় কে ? ও সাহেব, একে আরও বড় পার্ট দাও ! 

অডিটোরিয়ামে প্রথম সারিতে বসে আছেন অর্ধেন্দুশেখর। তিনি সহাস্যে বললেন, তা হলে আর একটা নাটক বাছতে 
হয়, যাতে শ কিংবা স নেই একটাও । 
.  প্রতাপচাদ বলল” এই লাটক ফিফটি পার্সেন্ট তৈয়ার হো গয়া। এটা কেন বাদ যাবে ? রাইটারবাবুকো বোল দিজিয়ে, 
সব ডায়ালোগ থেকে সো আর সো উতার দেবে । আভি দুস্রা লেড়কি কাহা সে মিলে গা? 

বনবিহারিণী উইংসের দিকে তাকিয়ে বলল, ওই তো রাইটারবাবু এসে গেছেন। 

বর I 
বলল, ঠাকুরবাবু, আপনি আমার পার্টে এখনও গান লিখে দিলেন না ! কবে আর আমি গান তুলব ? এক হপ্তা মোটে আর 
সময় আছে। 

পরতাপটাদ উঠে দাড়িয়ে জ্যোতিরিন্্রাথকে সন্মান দেখিয়ে বলল, নমন্তে, ঠাকুরবাবু, নমন্তে। 

জ্যোতিরিন্দ্রনাথ বললেন, আপনি আমার নাটকের ডায়ালগ থেকে সমস্ত স আর শ তুলে দিতে চান ? তা হলে এ প্রে 
বন্ধ রাখুন ! 

অর্ধেন্দুশেখর হো-হো করে হেসে উঠলেন। প্রতাপচাদ জিভ কেটে বলল, আরে রাম রাম ! ওটা কোথার কোথা ! 
আপনি সিরিয়াস মানলেন ? আপনার প্লে ঠিক যেমন আছে, তেমুন হবে, একটা ডায়ালগ বাদ যাবে না। এ মাগীটাকে দিয়ে 
টেরাই করছিলাম, ওকে চাকরানির পার্ট দিন, আউর দুস্রা মাগী আসবে । 

তুল উচ্চারণ শুনলে জ্যোতিরিস্ত্রনাথের প্রায় শারীরিক কষ্ট হয়। উচ্চারণ শুদ্ধ করার জন্যই তিনি ঘন ঘন মহড়া 
দেখতে আসেন । অর্ধেন্দুশেখরের দিকে তাকিয়ে তিনি বললেন, সাহেব, প্রোনানসিয়েশন ঠিক না হলে সংলাপের রস নষ্ট 
হয়ে যায়! 

অর্ধেন্দুশেখর বললেন, যতটা সম্ভব দেখব । এ ছুঁড়িটাকে দিয়ে চলবে না। 

প্রতাপটাদ বলল, ঠাকুরবাবু, আপনার প্লে-টাতে দো-তিনটো নাচ জোড়কে দিজিয়ে না ! ভুনি বহুৎ আচ্ছা নাচ 
দেখাতে পারে! 

জ্যোতিরিন্দ্রনাথ বললেন, ওর চরিত্রে নাচ মানাবে না। নাটক আরন্তের আগে আপনি যত ইচ্ছে সখীদের নাচ দিন। 
বনরিহারিণীর জন্য কয়েকখানা গান আমি লিখে দেব। 
রি SAB রণী আদুরে গলায় বলল, খুব ভালো গান চাই কিন্তু ! আহা, কী অপূর্ব গান লিখেছিলেন, জুল জুল চিতা, 

ন দ্বিগুণ ! 

বনবিহারিণী গানটা গেয়ে উঠতেই অধেন্দুশেখর ধমক দিয়ে বললেন, আযাই, থাম । পরের সিনটা শুরু কর । রিহার্সাল 
দিতে দিতে রাত ভোর করবি নাকি ? 

এরপর মহেন্দ্রলাল এবং বনবিহারিণী এই দু'জনে শুধু সংলাপ বলতে লাগল । দু'জনেই অনেক দিনের অভিজ্ঞতা, যে- 
কোনও ভূমিকায় মানিয়ে নিতে পারে । তবু জ্যোতিরিন্্রনাথের মনে হতে লাগল, ৬747৮448187 
নাটকটি আরও প্রাণবন্ত হতে পারত । কিন্তু বিনোদিনী এখন স্টারে, আর স্টার থিয়েটার তার নাটক নেবে না। গিরিশবাবু 
Ali TL Ah STL অন্য কোনও নাট্যকারের আর মুখাপেক্ষী নন তিনি । 

হবার পর অর্ধেনদুশেখর জিজ্ঞেস করলেন, কেমন দেখলেন, জ্যোতিবাবু ? 

লেডি ৯ ঠিক আছে, এমনিতে বেশ ভালোই হচ্ছে, তবু একটা জিনিসের যেন 
অভাব । ফরাসি ভাষায় যাকে বলে ,০15 ৫৩ vive, মানে জীবনের একটা উচ্ছলতা । 

মহেন্্রলাল বলল, ও জন্য ভাববেন না। ও আমরা ঠিক স্টেজে মেরে দেব ! 

জ্যোতিরিন্্রনাথ জামার পকেট থেকে একটা গোল সোনার ঘড়ি বার করে ডালা টিপে দেখলেন। রাত নটা দশ। 
এবার তাকে বাড়ি ফিরতে হবে । 

প্রতাপটাদ একটা খুব জরুরি গোপন কথা জানাবার ভঙ্গিতে বলল, 0 হাচি সান কজছি ইহে 
গিরিশবাবুকা “দক্ষ জগিয়া' প্লে-টা ইতনা সাকসেসফুল হল কেন জানেন? সাহেববাবুসে শুনে লিন 
১১৪ 


অর্ধেন্দুশেখর বললেন, গিরিশ ওর দক্ষযজ্ঞ স্টেজে নামাবার আগে কী করেছে জানেন ? ইদানীং ও তো খুব ঠাকুর- 
দেবতার ভক্ত হয়েছে ! আগে ছিল ঘোর নাস্তিক, এখন সর্বক্ষণ “মা, মা’ করে। তা ওর 'দক্ষযজ্ঞ' নাটকের ড্রেস রিহবার্সাল 
দিয়েছে কালীঘাটে। একদিন রাস্তিরে নাটমন্দির খালি করে দক্ষযজ্ঞের ড্রেস রিহার্সাল হল, প্রধান দর্শক মা কালীর মূর্তি ! 
৮745 ওই জন্যই 'দক্ষযজ্ঞ' এত জমে গেছে। 

প্রতাপটাদ বলল, কালী মাইজির আশীরবাদ ! বাদ হামিও ঠিক করেছি আপা ইয়ে যো অসসুরমতী গর, এর ডেরেস 
রিহারসাল হবে ওই কালী মাঈয়ের সামনে, নাটমন্দিরে 

তা একট বাবে ঢপ করে, রইলেন বাংলা নাটক এ কোন দিকে যাচ্ছে? মাটি-পাথবের বৈরি 
একটা কালীমূর্তির সামনে অভিনয় ! তিনি আদি ব্রাহ্মসমাজের সম্পাদক, তিনি এটা কিছুতেই মানতে পারবেন না। 

তিনি বললেন, শেঠজী, আমি এতে রাজি নই: ! ন্যাশনাল থিয়েটারের স্টেজে আমার নাটক'অভিনয়ের চুক্তি হয়েছে, 
নি টানি জহর যা হয গয, তা হলে আপনি আমার নাটক বন্ধ করে অন্য 

ধরুন। 

অন্য কোনও নাট্যকার থিয়েটার-মালিকের মুখের ওপর এমনভাবে কথা বলতে পারে না। তারা সবাই অনুগ্রহ 
প্রত্যাশী । কিন্তু টাকা-পয়সার তোয়াক্কা করেন না জ্যোতিরিন্দ্রনাথ। 

তার সেই দৃঢ়তাপূর্ণ কণ্ঠস্বর ও কঠোর মুখভঙ্গ দেখে চুপসে গেল প্রতাপচাদ। মিনমিনে গলায় সে বলল, নেহি নেহি, 
আপনি আপত্তি করবেন তো ঠিক আছে, ওসব কিছু হোবে না । আপনি বড় রাইটার, আপনার প্লে এমনিতেই জমে যাবে । 

ওদের কাছে থেকে বিদায় নিয়ে উঠে পড়লেন জ্যোতিরিক্্রনাথ। ভার মনটা খচখচ করতে লাগল। ন্যাশনালের দলটার 
5757 AAG SNELL 

গেটের বাইরে এসে জ্যোতিরিন্দ্রনাথ নিজের গাড়িতে উঠতে যাবেন, এমন সময় মস্ত বড় একটা টমটম গাড়ি থামল 
একটু দূরে । তার ভেতর থেকে মুখ বাড়িয়ে গিরিশ ঘোষ বলল, জ্যোতিবাবু যে, নমস্কার, নমস্কার ! কেমন চলছে মহড়া ? 

সেই গাড়ির দিকে এগিয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ । গিরিশবাবু ছাড়া, বিনোদিনী এবং আর একজন পুরুষ বসে আছে 
তার মধ্যে । বিনোদিনীও জ্যোতিরিন্দরনাথকে নমস্কার জানাল । 

অন্য যে একজন বসে আছে, তার বয়েস আঠেরো-উঁনিশের বেশি নয়। মাথায় পাগড়ি, গলায় মুক্তোর মালা । মুখখানা 
এমনই কচি যে, মনে হয় একটি শিশুকে বয়স্ক ব্যক্তি সাজানো হয়েছে। তার পরিচয় শুনে জ্যোতিরিন্দ্রনাথ রীতিমতন 
বিস্মিত হলেন। এই-ই ওখ সিং ? জ্যোতিরিন্দ্রনাথ শুনেছিলেন বটে যে, এক ধনাঢ্য মাড়োয়ারি যুবক বিনোদিনীকে রক্ষিতা 
হিসেবে পাবার শর্তের স্টার থিয়েটার গড়ার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ রুরেছে। কিন্তু তার বয়েস এত কম ! 

গঙ্গার ধারের এক বাড়িতে আজ গান-বাজনার আসর বসবে, বিনোদিনী সেখানকার প্রধান গায়িকা । গিরিশবাবু 
জ্যোতিরিন্্রনাথকেও সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানালেন। জ্যোতিরিন্দ্রনাথ রাজি হলেন না, তবু পেড়াপেডি করতে 
লাগলেন গিরিশবাবু। তিনি বেশ খানিকটা নেশা করেছেন, জড়িত কণ্ঠে বললেন, শত্রুপক্ষকে আপনার নাটক দিয়েছেন 
বলে কি আমাদের সঙ্গে বন্ধুত্ও থাকবে না? চলুন, খানিকক্ষণ অন্তত বসবেন ! 

জ্যোতিরিন্দ্রনাথ আর প্রত্যাখ্যান করতে পারলেন না। তীর গাড়িতে এসে উঠে বসলেন গিরিশবাবু, দুটি গাড়ি ছুটল 
দা ডিনারে নানা? 


জত ০০, 


রিয়া কর য এ যর যানি গথা যত গৃহস্বামীর শয়ন্কক্ষ থেকে চুপিসারে একটি পেটিকা নিয়ে 
চিলের ছাদে উঠে পড়ে। সে ভেবেছিল, অতি সযত্বে এ পেটিকায় নিশ্চিত কোনও দুর্লভ সুখাদ্য আছে। কিন্তু 
পেটিকাটি খুলে তার আর নৈরাশ্যের অবধি থাঁকে না, ভে ভেতরে রয়েছে শুধু গুচ্ছ গুচ্ছ শুষ্ক, অখাদ্য কাগজ । পরম অবজ্ঞা ভরে 
হনুমানটি সেই কাগজগুলি বাতাসে ওড়াতে তাকে । বলাই বাহুল্য, সেগুলি সব একশো টাকার নোট । সেই উড়ন্ত মুদ্রা 
সংগ্রহ করার জন্য পথচলিত জনতার হুড়োহুড়ি, ঠেলাঠেলি, কাড়াকাড়ি এমন একটা পর্যায়ে চলে যায় যে, শৃঙ্খলা ফেরাবার 
জন্য পুলিশ বাহিনী এসে পড়ে। সেই বাহিনীর মধ্যেও কেউ কেউ যে, কর্তব্য ভুলে দু'চারখানা নোট পকেটস্থ করায় ব্যাপৃত 
হয়নি, এমন কথা জোর দিয়ে বলা যায় না। 

টাকা ওড়ানো কথাটা সেই থেকে চালু হয়ে যায়। মনুষ্য শ্রেণীভুক্ত কেউ কেউও ওই হনুমানটির অনুকরণ করে। 
ইদানীং গুর্মুখ রায় মুসাদ্দি নামে এক মাড়োয়ারিনন্দনের রকম সকমও ওই প্রকার। তার বাবা গণেশদাস মুসাদ্দি ছিলেন 

একজন বিশিষ্ট এবং হোর মিলার কোম্পানির প্রধান দালাল । পিতার আকস্মিক মৃত্যুর পর আঠেরো বছরের ছেলে 

সুখ বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হয় টাকার মূল্যই যেন সে বোঝে না, দু’ হাতে টাকা ছড়িয়েই তার আনন্দ । ইয়ার- 
বক্সি-মোসাহেবও জুটে গেল যথারীতি । সন্ধের পর তারা সারা শহর মাতিয়ে বেড়ায়। 

ইদানীং থিয়েটার-নাটকের খুব রমরমা গুমুখ তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে প্রায়ই থিয়েটার দেখতে আসে। তারা 
সংখ্যায় দশ-বারোজন হলেও টিকিট কাটে পঞ্চাশখানাঁ। সামনের দু’ সারিতে কেউ বসবে না, তারা ইচ্ছেমতন পা তুলে 
দেবে, নেশার ঝৌকে আধশোওয়া হবে, যখন তখন বিকট চিৎকার করবে । 

'গিরিশচন্ত্রের “সীতাহরণ' নাটকটি খুবই জনপ্রিয় হয়েছে। যেমন অভিনয়, গান, তেমনই চমকপ্রদ দৃশ্য। মঞ্চশিল্পী 
ধর্মদাস সুর পুষ্পক রথে চেপে রাবণের শূন্যপথে গমন পর্যন্ত দেখিয়ে দিলেন। পুষ্পক রথে সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে 


১১৫ 


রাবণ, সীতার ভূমিকায় বিনোদিনী এক একখানি ফুলের গহনা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এক সময় মনে হয় সীতা যেন সম্পূর্ণ 
নিরাবরণ। সুরামত্ত অবস্থায় গুর্মুখ চেঁচিয়ে উঠল, ওই আওরতের কত কিম্মত ? ওকে আমার চাই ! 

তার এক বয়স্য বলল, ওদিকে হাত বাড়িয়ো না, বাওয়া ! ও আওরত আগুনের খাপরা। ছুঁতে গেলেই হাত পুড়ে যাবে। 
পরের নাটক পাণ্ডবের অজ্ঞাতবাসে দ্রোপদী। একই নারীর কতরকম রূপ ! গুর্মুখ অত অভিনয়-টভিনয় 
বোঝে না। নাটকের ভাবগর্ভ ভাষাও তার মর্মে প্রবেশ করে না, সে বিনোদিনীকে দেখতে বারবার আসে । এবং দুরন্ত 
বালকের মতন আবদার ধরে, ওই আওরতকে আমার চাই ! 

দেখিয়ে তাকে ভাঙিয়ে আনা যাবে না। 

একদিন গুর্মুখ আর তার দলবল নাটক শুরু হয়ে যাবার পর এসে টিকিট চাইল । সে দিন সব আসন পূর্ণ হয়ে গেছে. 
কিন্তু গুর্মুখ সে কথা মানবে কেন? গুচ্ছ গুচ্ছ টাকা বার করে ফরফর করে ছড়াতে ছড়াতে সে ট্যাচাতে লাগল, টিকিট লাও ! 
টিকিট লাও ! সেই সন্ধ্যায় তাদের নেশার পরিমাণ বেশিই হয়েছিল, ভেতরে ঢুকে এসে তারা এমন হট্টগোল শুরু করে দিল 
যে, অভিনয় বন্ধ হবার উপক্রম । ন্যাশনাল থিয়েটারের মালিক প্রতাপচাদ জহুরীর এই বেলেল্পপনা সহ্য হল না। তিনি 
দারোয়ানদের হুকুমু দিলেন ওদের বার করে দেবার জন্য । | 
এক দারোয়ান গুর্মুখের গায়ে হাত দিতেই সে ক্ষিপ্ত হয়ে গেল। প্রতাপচাদের এতখানি সাহস যে, বড়তলার কাপ্তান 
গুমুর্খ সিংয়ের অপমান করে ! কত টাকা দাম এই থিয়েটারের, আজই সে এই থিয়েটার কিনে নেবে! 

সেদিন বিতাড়িত হল বটে, কিন্তু গুর্মুখ নিজস্ব থিয়েটারের মালিক হবার জন্য গৌ ধরে রইল ।'সে ন্যাশনালের চেয়েও 
অনেক ভালো থিয়েটার বানাবে, ওদেরটা তো কাঠের বাড়ি, সে নির্মাণ করবে পাকা ইমারত । কিন্তু থিয়েটার মানে তো শুধু 
একটা নাট্যশালা নয়, অভিনেতা-অভিনেত্রী, কলা-কুশলীদেরও দরকার । সর্বোপরি চাই বিনোদিনীকে । 

সেই যোগাযোগও ঘটে গেল আকম্মিকভাবে । ] | 

ন্যাশনালের মালিক প্রতাপচাদের সঙ্গে বিনোদিনীর বনিবনা হচ্ছিল না। বিনোদিনীর নামে টিকিট বিক্রি হয়, প্রতিটি 
ভূমিকা নিখুঁত করার জন্য বিনোদিনী প্রাণ দিয়ে খাটে, কিন্তু সে তুলনায় মালিকের কাছে বিনোদিনীর খাতির নেই । 
মাইনে সে দেবে না বিনোদিনীকে। কাজ না করলে আবার মাইনে কিসের ? তা শুনে দর্পের সঙ্গে বিনোদিনী বলল, বেশ, 
তবে আমি চললাম ! সেই দণ্ডেই সে সাজপোশাক খুলে রঙ্গালয় ত্যাগ করতে উদ্যত হল । এদিকে সেকেন্ড বেল পড়ে 
গেছে, অবিলম্বে নাটক শুরু হবার কথা । খবর পেয়ে কীচকবেশি গিরিশ ঘোষ পথ আটকে বললেন, বিনোদ, তুই সাজ 
পরেও সেই সাজ খুলে চলে যাবি ? যাওয়াটা অন্যায্য নয়। কিন্তু দর্শকরা কত আশা করে এসেছে, তারা তোর অভিনয় 
দেখতে এসেছে, তাদের বঞ্চিত করবি তুই ? তারা তো কোনও দোষ করেনি ! ৃ 

গুরুবাক্য অগ্রাহ্য না করে আবার সাজল বিনোদিনী । সে রাত্রে শেষ যবনিকা পতনের পর গিরিশবাবু এসে বিনোদিনীর 
মাথায় হাত দিয়ে বললেন, ওরে বিনোদ, আজ তোর অভিনয় আগেকার সব দিনকে ছাড়িয়ে গেছে । আহত ফণিনীর মতন 
তোর তেজ প্রকাশ পাচ্ছিল ! 

গিরিশবাবু এবং আরও অনেকেও অবশ্য প্রতাপটাদের ওপর খুশি ছিল না। প্রতাপটাদ ধুরন্ধর ব্যবসায়ী, সম্প্রতি প্রচুর 
লাভ হলেও নট-নটীদের পারিশ্রমিক বাড়াতে সে রাজি নয়, এই নিয়ে মন কষাকষি চলতে চলতে গিরিশবাবু একদিন সদলবলে 
ন্যাশনাল মঞ্চের সংস্রব পরিত্যাগ করলেন । গুর্মুখ রায় যে নতুন থিয়েটার বানাতে চায়, সে সংবাদও তার কানে এসেছিল । 
গুর্মুখ এদের সকলকেই নিতে রাজি, আধুনিক উপকরণে রঙ্গালয় নির্মাণে যত টাকা লাগে, সবই দিতে সে প্রস্তুত, 
ই গাহি তি টি খা আজে নিত রে হয দুহিত হতে হবে। 

এ ! 

থিয়েটারের মেয়েরা বারবণিতাদের ঘর থেকে আসে । তাদের প্রত্যেকেরই একজন বাধা বাবু থাকে, আবার বেশি 
টাকার প্রস্তাব এলে বাবু বদলও হয়, এ এমন কিছু নতুন কথা নয়। নৃত্য-গীত পটীয়সী এই সব অভিনেত্রীদের দেখে 
ঘটছে । একেবার লাহোরে গোপাল সিং নামে এক জমিদার মঞ্চে বিনোদিনীকে দেখে মুগ্ধ হয়ে প্রায় জোর করেই তাকে 
উপপত্নী বানাতে চায়। সেবারে গোপনে লাহোর ছেড়ে পালিয়ে আসতে হয়। 

বিনোদিনী বর্তমান রক্ষক এক বিশিষ্ট বাঙালি জমিদার বংশের সন্তান। সবাই তাকে চেনে, কিন্তু পাছে তার বংশের 
সন্ত্রম ক্ষুণ্ন হয়, তাই কেউ তার নাম উচ্চারণ করে না, তাকে অ-বাবু বলে উল্লেখ করা হয়। এই অ-বাবুর যেমন টাকা 
খরচের কার্পণ্য নেই, তেমনি বিনোদিনীর প্রতি ব্যবহারও অতি ভদ্র । সে থিয়েটার নিয়ে মাথা ঘামায় না, থিয়েটারের 
লোকজন ডেকে বাড়িতে মদের আসরও বসায় না । বিনোদিনীর সঙ্গে তার সম্পর্কটা নিভূত। 

সেই অ-বাবুকে বিনোদিনী ত্যাগ করবে কী করে ? বারবণিতাদেরও নীতিবোধ থাকে । অ-বারু কোনও অন্যায় করেনি, 
৮5577987794 
প্রস্তাব । 5 

নিজস্ব নতুন রঙ্গমঞ্চ গড়ার জন্য গিরিশ-অমৃতলালদের উৎসাহের অবধি নেই, নকশা তৈরি হয়ে গেছে, বিড্ন 
45৮৮৮ ৮1 
রাজি হতে পারে না গুর্মুখেরও জেদ, তা হলে সে থিয়েটার বানাবে না। 

গিরিশ-অমৃতলাল ও অন্যান্য সমস্ত নট-নটারা বিনোদিনীকে ধরে বসল। বিনোদিনীর ওপরেই সব কিছুর নির্ভর 
করছে, নিজস্ব একটি রঙ্গমঞ্চ পাবার এমন একটা সুবর্ণসুযোগ হাতছাড়া হয়ে যাবে ? গিরিশবাবু বললেন, বিনোদ, 
থিয়েটারের জন্যই লোকে তোকে চেনে, মঞ্চেই আমরা অ-সাধারণ, মঞ্চের বাইরে আমরা কেউ না। সেই থিয়েটারের জন্য 
তুই এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবি না? অন্য একজন বলল, অ-বাবুর ওপর তোর এত দায় কিসের ? সে মুখে তোকে 
১১৬ 


অত সোহাগ জানায়, যেন তোকে বই. আর কারুকে জানে না, কিন্তু সে এখন কলকাতায় নেই কেন ? তোকে না জানিয়ে 
55 
সিংহ বিনোদিনীর চেয়েও বয়েসে ছোট, উৎকট তার স্বভাব। সবাই মিলে বিনোদিনীকে তার শয্যায় 
দিতে চায় টির নক পারার বাসি সহচর-সহচরীদের কাত অনুনয়-বিনয় আর এড়াতে পারল 
না বিনোদিনী, সে বাধ্য হয়ে সম্মতি জানিয়ে দিল । 
খবর পেয়ে কলকাতায় ছুটে এল অ-বাবু। বিনোদিনীকে সে কিছুতেই ছাড়বে না। টাকার জোর আছে বলেই কেউ 
বিনোদিনীকে কেড়ে নেবে ? নিজের জমিদারি থেকে লাঠিয়াল আনিয়ে বাড়ি ঘেরাও করে রাখল, বিনোদিনীর সঙ্গে কেউ 
দেখা করতে পারবে না। গুর্মুখ রায়ও কম যায় কিসে? সে জমিদার না হলেও কলকাতা শহরের ভাড়াটে গুপ্তা-ঠ্যাঙাড়ের 
অভাব আছে ? শুর্মুখ-নিযুক্ত একদল গুপ্তা জোর করে বিনোদিনীকে ছাড়িয়ে আনতে গেল, শুরু হয়ে গেল মারামারি, 
রক্তপাত। তারপর পুলিশের হাঙ্গামা ট্রয়ের হেলেন কিংবা মিশরের ক্লিয়োপে্টাকে নিয়ে যে-রকম রক্তক্ষয়ী সংঘর্ষ, তারই 
ছোটখাট সংস্করণ এখনও বনু জায়গায় ঘটে যাচ্ছে। 
এই সব ডামাডোলের মধ্যে গিরিশ-সম্প্রদায় বিনোদিনীকে সরিয়ে নিয়ে গেল এক অজ্ঞাত স্থানে । অতি ঘনিষ্ঠ দু'- 
চারজন ছাড়া কেউ তার সন্ধান জানে না দ্রুতগতিতে থিয়েটার ভবনের নির্মাণকার্য চলছে, নিজেদের দল গড়ায় উত্তেজনায় 
বহি নতুন নাটক নামতে হবে এবং বিনোদিনী অভিনয় না করলে দর্শকদের ব্যাকুল করা যাবে না। 
“দক্ষযজ্ঞ' নামে দ্রুত নাটক লিখে ফেলেছেন, গোপনে গোপনে বিনোদিনীকে এনে অন্য একটি বাড়িতে 
রাত আর সতীর ভূমিকায় বিনোদিনী যেন সতীত্বের প্রতিমূর্তি । 
একদিন মহড়া থেকে ফিরে এসে বিনোদিনী তার অজ্ঞাতবাসের স্থানে ঘুমোচ্ছে, ভোরের দিকে তার শয়নকক্ষের দরজা 
সশব্দে খুলে গেল। কাচা ঘুম ভেঙে বিনোদিনী দেখল, জুতো মশমশিয়ে সে ঘরে ঢুকছে অ-বাবু। একেবারে যোদ্ধবেশ, 
কোমরে ঝুলছে তলোয়ার, ক্রোধে গনগনে মুখ । গন্তীর কণ্ঠে সে বলল, এত ঘুম কেন, মেনি ? 
বিনোদিনী ধড়মড়িয়ে উঠে বসতেই অ-বাবু একগোছা টাকা বার করে বলল, মেনি, তুমি কিছুতেই ওই মর্কটটার কাছে 
যেতে পারবে না। ওই সব থিয়েটারের বাজে লোকদের সংসর্গও তোমাকে ছাড়তে হবে । তোমার জন্য যদি ওদের কিছু 
টাকা খরচ হয়ে থাকে, এই নাও দশ হাজার । দিয়ে সকলকে ভাগাও ! 
বিনোদিনী বলল: না, তা আর হয় না! আমি ওদের কথা দিয়েছি থিয়েটারের বন্ধুদের আমি ছাড়তে পারব না। 
অ-বাবু অবজ্ঞার সঙ্গে বললেন, কথা দিয়েছ, টাকা দিয়ে চুকিয়ে দাও ৷ দশ হাজারে না কুলোয় আরও দশ হাজার দিচ্ছি ! 
এবার বিনোদিনীর আঁতে ঘা লাগল । এরা শুধু টাকা চেনে । এরা মনে করে, টাকা দিয়ে মানুষকেও কেনা যায় ! সে 
তেজের সঙ্গে বলল, রাখো তোমার টাকা ! টাকা আমি উপার্জন করেছি, টাকা আমায় উপার্জন করেনি । ভাগ্যে থাকে, অমন 
দশ-বিশ হাজার টাকা আমার কাছে যেতে আসবে। তুমি যাও, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ। থিয়েটার আমার ধ্যান- 
জ্ঞান, আমি থিয়েটার ছাড়তে পারব না। 
অ-বাবুর শরীরটা যেন মশালের মত জলে উঠল। খাপ থেকে তলোয়ার খুলে সে বলল, বটে ! ভেবেছিস, তোকে 
আমি অত সহজে ছেড়ে দেব? আজ তোকে এখানে কেটে রেখে যাব! 
সেই উদ্যত তলোয়ারের সানে বিনোদিনী ভাবল, তার উনিশ বছরের জীবনের এখানেই শেষ ! 
প্রচণ্ড জোরে কোপ পড়ার শেষ মুহূর্তে বিদ্যুগতিতে মাথা সরিয়ে নিল বিনোদিনী । পাশের একটা হারমোনিয়ামে সে 
কোপ পড়ে গেঁথে গেল দু'ইঞ্চি। আবার তলোয়ারটা ছাড়িয়ে নিতে মারতে যেতেই বিনোদিনী ত্রস্ত হরিণীর মতন ছুটতে 
লাগল সারা ঘরে, অ-বাবু উন্মুত্তের মতন কোপ দিতে লাগল যেখানে সেখানে । 
কোনওক্রমে একবার বিনোদিনী অ-বাবুর একেবারে সামনে এসে পড়ে তার হাত চেপে ধরে বলল, ওগো, তুমি এ কী 
করছ? আমাকে মারতে চাও মারো, আমার এই কলঙ্কিত জীবন গেল বা রইল তাতে ক্ষতি কি ! কিন্তু তোমার যে হাতে 
দড়ি পড়বে ! খুনের দায়ে তুমি... 
অ-বাবু চিৎকার করে বলল, বিশ হাজার টাকা দিয়ে উকিল-মোক্তার লাগাব, যা হয় হবে ! কিন্তু তোকে যেতে দেব না ! 
বলল, আমি সামান্য এক নারী, এক ঘৃণিত বারাঙ্গনা, আমার জন্য সব খোয়াবে ? তোমার বংশের সুনামের 
কথা ভাবো ! একবার পরিণামের কথা ভাবো ! 
অ-বাবু এবার তলোয়ারটা দুরে ছুড়ে ফেলে দিল, খাটের ওপর বসে পড়ে দু'হাতে মুখ ঢেকে আঃ আঃ শব্দে কাতর 
চিৎকার করতে লাগল। 
দূরে দাড়িয়ে কাপতে লাগল বিনোদিনী । একজন মানী লোকের এই কাতরতা সহ্য করা যায় না। একবার সে 
ভাবল, কাছে গিয়ে অ-বাবুর মাথায় হাত দিয়ে বলবে, ওগো আমার ঘাট হয়েছে। আর আমি, ওদের কাছে যাব না, তোমার 
জবা নি ভি 
মনে পড়ল মঞ্চের কথা । বন্ধুদের কথা, গুরুর কথা । ফুটলাইটের খেলা, এক একরকম পোশাকে এক 
একরকম চরিত্র, অন্ধকার প্রেক্ষাগৃহ দর্শকের হাততালি । তার চোখে জল এসে গেল। 
একটু পরে মুখ থেকে হাত সরিয়ে কয়েক পলক এক দৃষ্টে তাকিয়ে রইল অ-বাবু। অস্ফুট কণ্ঠে বলল, নিয়তি ! যা 
মেনি, তোকে আজ থেকে আমি মুক্তি দিয়ে গেলাম ! 
সেদিন থেকে বিনোদিনীর বিবেকযন্ত্রণা অনেক কমল বটে, কিন্তু অন্যদিক থেকে আবার দেখা দিল জটিলতা । 
গরূখ রায়ের মাথার ঠিক নেই, যখন তখন মত বদলায় ৷ নতুন থিয়েটারের পরিচালনা পদ্ধতি বিষয়ে গিরিশবাবুদের 
সঙ্গে সামান্য মতান্তর হতেই একদিন সে বিনোদিনীর কাছে দপদপিয়ে এসে বলল, দেখ, বিনোদ, আমি স্রিফ তোমাকে 
চাই। ওসব থিয়েটার-ফিয়েটারের ঝঞ্চাট যাওয়ার দরকার কী ? সব বন্ধ করে দিচ্ছি। আমি তোমাকে পচাশ হাজার রুপিয়া 
দেব। তুমি আমার হয়ে যাও ! 


১১৭ 


ঘরে বিনোদিনীর এক মাসি তখন উপস্থিত। তার চক্ষুদুটি ঠিকরে বেরিয়ে আসার উপক্রম ! পঞ্চাশ হাজার টাকা, অর্ধ 
লক্ষ মুদ্রা! এ যে স্বপ্নের অতীত ! ওই টাকায় কলকাতা শহরে বড় বড় পাচ ছ'খানা বাড়ি কেনা যায়। বারবণিতার রূপ যৌবন 
আজ আছে, কালও যে থাকবে তার কোনও নিশ্চয়তা নেই । রূপ-যৌবন ফুরিয়ে গেলে এই সব পুরুষেরা পা দিয়েও ছোবে না। 
মাসি বিনোদিনীর হাত চেপে ধরল । অত টাকার প্রস্তাব শুনে বিনোদিনীও সহসা কোনও উত্তর দিতে পারল না। 
এই প্রস্তাবের কথা গিরিশবাবুদের কানে গেলে সকলের মাথায় হাত পড়ল। এতদূর এগিয়েও সব ভঙ্ুল হয়ে যাবে! 
নিজেদের নতুন রঙ্গমঞ্চ হবে না ! এক খেয়ালি ধনীর দুলাল বিনোদিনীকে হরণ করে নিয়ে যাবে শুধু না, এই নতুনত্ব- 
LHL LL Sl 
সবাই মিলে বোঝাতে লাগল বিনোদিনীকে । অমৃতলাল বিনোদিনীর দু'হাত ধরে অশ্রু ভারাক্রান্ত গলায় বলতে লাগল, 
তুই শুধু নিজের কথা ভাববি বিনোদ ? আমাদের কথা, নাটকের কথা ভাববি না? 
গিরিশবাবু আগাগোড়া চুপ করে ছিলেন। এক সময় কশাঘাতের মতন তীব্র বিদ্রপের সঙ্গে বললেন, থাক, ও যদি 
রাজি না হয়, ছেড়ে দে ! থিয়েটার হবে না তো হবে না ! স্টেজে যে হিরোইন, হাজার হাজার অডিয়েন্স যাকে ভালোবাসত, 
সে যদি সাধারণ বেশ্যার মতন একজনের কাছে বাধা থাকতে চায় তো থাক । লোকে ওর নাম ভুলে যাবে । কালে কালে ও 
বাড়িউলি মাসি হরে ! 
বিনোদিনী তখন ঝরঝর করে কেঁদে ফেলল। গিরিশবাবুর পায়ে ঝাঁপিয়ে পড়ে বলল, আমি কোনওদিন থিয়েটার 
ছেড়ে যাব না ! ওগো, তোমরা এখনই বাবুটিকে ডাকো ! আমার উত্তর জানিয়ে দিচ্ছি। 
গুর্মুখ এলে সবার সামনে বিনোদিনী পরিষ্কার কণ্ঠে তাকে বলল, ওগো বাবু, আমি থিয়েটারের মেয়ে । থিয়েটার ছাড়া 
বাঁচব না। তুমি যদি থিয়েটারের বাড়ি গড়ে দাও, তবেই আমি তোমার সঙ্গে রাত্রিবাস করতে রাজি আছি। নইলে আমাকে 
কিছুতেই পাবে না। 
সবাই তাকে ধন্য ধন্য করতে লাগল এরপর ৷ গিরিশবাবু দীড়িয়ে রইলেন একটু দৃরে। তাঁর ওষ্ঠ তির্যক হাসি । মনে 
মনে তিনি বললেন, নদীর ওপর নতুন সেতু যখন গড়া হয়, তখন নাকি ভিতের ওপর একটি শিশুকে বলি দিতে হয়। 
নররক্ত না পেলে সেতু মজবুত হয় না। বাংলা নাটকের স্বার্থে তোকে আমরা বলি দিলাম, বিনোদ ! 
এরপর প্রচুর অর্থবয়ে দ্রুতগতিতে গড়া হলে লাগল নাট্যশালা । কিন্তু এর নাম কী হবে ? বিনোদিনীর খুব ইচ্ছে, এই 
নাট্যশালার সঙ্গে তার নাম যুক্ত থাক। একদিন না একদিন এই দেহপট পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। এই নাট্যশালার নাম 
শুনে তখনও লোকে মনে রাখবে তাকে । “বিনোদিনী নাট্যশালা’ শুনতেও বা খারাপ কী? 
প্রথমে সবাই এই নাম রাখতে রাজি। তারপর আড়ালে ফিসফিসানি শুরু হয়ে গেল ! অন্য থিয়েটারগুলোও নাম 
বেঙ্গল, ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, সেই তুলনায় ‘বিনোদিনী’ ? বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না ? সবাই জানবে, এক 
বারবখিতাকে মাথায় তোলা. হয়েছে ! সমাজের প্রতি অপমান ! এখনও জ্দরশ্রেণীর অনেকেই থিয়েটারের সংস্রবে আসে না, 
মহিলা দর্শকদের সংখ্যা খুবই কম, ওই রকম নাম রাখলে যদি দর্শকের সংখ্যা আরও কমে যায় ? 
বিনোদিনী এই আপত্তির কথা শুনে অভিমানে ঠোঁট ফোলাল। সে এতখানি আত্মত্যাগ করল, এরা তার কোনও মূল্য 
দেবে না? তাকে সান্তনা দিয়ে কয়েকজন বলল, বরং নাম রাখা যাক বি থিয়েটার । খবরের কাগজওয়ালা কিছু বলতে 
05 রি কিন্তু লোকে ঠিকই জানবে, বি আসলে কে ! 
ঠিক ছিল, কিন্তু যে-দিন কয়েকজন মিলে রঙ্গমঞ্চটি রেজিস্ট্রি করতে গেল, সেখানে তারা নাম দিয়ে এল স্টার' । 
ক গিরিশবাবুর কাছে কেঁদে পড়ে বলল, তোমরা আমার এইটুকু. কথাও রাখলে না ? আমার ইচ্ছের 


ও ! 

গিয়িশবাবু তার পিঠে হাত দিতে দিতে বললেন, আরে পাগলী, তোর নামই তো রাখা হয়েছে। স্টার আর.কে? 
সব নাটকে তুই-ই স্টার । আমি দেখতে পাচ্ছি, রাস্তার লোকেরা কি বলাবলি করতে করতে যাচ্ছে ! একজন 
বলছে, এই থিয়েটারের নাম স্টার হল কেন গা ? অন্যজন বলছে, বুঝতে পারলিনি ? এই নতুন দলটার স্টার কে? 
বিনোদিনী গো বিনোদিনী ! স্টার মানেই বিনোদিনী ! 

স্টার থিয়েটার গড়ার পেছনে এই সব কলহ, মান-অভিমান, ত্যাগ ও লালসা সবই তুচ্ছ, যদি সামাজিক পটডূমিকায় 
এর'বিচার করা যায়। গিরিশবাবু নিজেও তখনও জানেন না, এই স্টার রঙ্গমঞ্চ অবলম্বন করে তিনি সমাজ পরিবর্তনের 
কতটা অংশগ্রহণ করে যাচ্ছেন। পরপর “দক্ষযজ্ঞ' ‘ধ্রুব চরিত্র’, 'নল-দময়ন্তী” অসাধারণ জনপ্রিয় হয়ে উঠল । আগে 


হিন্দুর আদর্শ। 
১১৮। 


মুসলমানরা এই সব নাটকের ধারে কাছে আসে না। ব্রাহ্ম আন্দোলনও একটা জোর ধাক্কা খেল। 

গিরিশ ঘোষের মধ্যেও একটা বিরাট পরিবর্তন এসেছে। বাগবাজারের বোস পাড়ার ছেলে গিরিশ চোদ্দ বছর বয়সেই 
বাপ-মাকে হারায় । মাথার ওপর আর কোনও অভিভাবক ছিল না, সুতরাং বখামি শিখতে দেরি হল না। মাঝপথেই 
লেখাপড়ার পাট চুকিয়ে সে যত রাজ্যের বদ ছেলের সঙ্গে জুটল। বাগবাজারের পাড়ায় পাড়ায় গাঁজা-চরসের আড্ডাখানা, 
গিরিশের মদ্যপানের দিকেই ঝৌক বেশি, সেই সেই সঙ্গে মন্দ স্ত্রীলোকদের নিয়ে ফুর্তি ও উচ্ছঞ্খলতায় তার জুড়ি ছিল না। 
সে বলশালী যুবা, ব্যক্তিত্ব প্রবল, নেতৃত্ব দেবার সহজাত শক্তি আছে তার, সে সারা পল্লী দাপিয়ে বেড়াত ৷ কিন্তু অন্যান্য 
বখাটে ছেলেদের সঙ্গে তার তফাত এই যে, তার পড়াশুনোর নেশাও ছিল দারুণ। নিজের চেষ্টায় ইংরেজি শিখে সে 
শেক্সপিয়ার মিল্টন শাঠ করে। তার সাহিত্যবোধ গাঢ় হতে লাগল দিন দিন। 

প্রথম যৌবনে একদল বন্ধুকে নিয়ে একটা সখের যাত্রা দল খুলে ছিল গিরিশ । “সধবার একাদশী" পালায় তার বেশ 
সুখ্যাতি হয়। ক্রমে পরিচয় হয় দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে। তারপর সে জড়িয়ে পড়ল নাট্যজগতে ৷ 

রিনিতা 
তুলনীয়, তা ছাড়া তিনি অতি সার্থক নাট্যশিক্ষক ও পরিচালক । ইদানীং নাট্যকার । সকলের শ্রদ্ধেয় ও সম্মানিত হয়েও 
গিরিশ ঘোষ তাঁর দুর্দান্তপনা ছাড়েননি, চি 275 Pate Tal Re 
বুদ্ধিজীবী এবং নাস্তিক যুক্তিবাদী সাহিত্য ও বিজ্ঞান পাঠ করে গিরিশের ধারণা হয়েছিল যে, তি 
চলে, একজন সৃষ্টিকর্তা কিংবা ঈশ্বরের কোনও ভূমিকা নেই বিশ্বজগতে। ধর্মের প্রসঙ্গ উঠলেই গিরিশ ডাক্তার মহেন্দ্রলাল 
সরকারের মতন কথা বলেন। 

নাট্য নিয়ন্ত্রণ আইন পাশ হবার পর 'নীলদর্পণ' বা সেই জাতীয় নাটক অভিনয় করা যায় না। নাটকের ধারা 
পাল্টেছে। ভক্তিরসের পৌরাণিক নাটক প্রচুর দর্শকদের আকৃষ্ট করছে। কিন্তু নিছক জনপ্রিয়তা কিংবা ব্যবসায়িক সাফল্যের 
মোহেই গিরিশ পৌরানিক নাটক লিখছেন না ।. এর মধ্যে তাঁর একটা বিরাট মানসিক পরিবর্তন ঘটে গেছে। একবার দারুণ 
অসুস্থ হয়ে পড়ার পর তিনি যুক্তি বিসর্জন দিয়ে অবলম্বন করেছেন ভক্তি । অবিশ্বাস থেকে ফিরে আসতে চাইছেন বিশ্বাসের 
পথে। কিন্তু পথ দেখাবার জন্য একজন প্রদর্শক চাই । 

একদিন ওঁদের পাড়ায় বলরাম বসুর বাড়িতে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ ঠাকুরের আসবার কথা । বলরামবাবু 

অনেককে নেমন্তন্ন করেছেন। ইনি নাকি পরমহংস। এর আগে বোসপাড়ার একটি বাড়িতে ওই মানুষটিকে 

দেখেছিলেন গিরিশ । তেমন পছন্দ হয়নি। পরমহংস হওয়া কি সোজা কথা ! ঘরের মধ্যে অনেক ভিড় ছিল, মাঝখানে 
বসেছিলেন সাধারণ চেহারার একজন মানুষ, মাঝ মাঝে হাসছেন, গান গেয়ে উঠছেন, আবার কেশব সেনকে কী সব যেন 
গল্প শোনাচ্ছেন। বেলা পড়ে এসেছিল, একজন একটা সেজবাতি রেখে গেল সামনে, তাই দেখে রামকৃষ্ণ বারবার বলতে 
লাগলেন, হ্যা গা, সন্ধে হয়েছে? সন্ধে হয়েছে ! গিরিশ ভাবলেন, ঢং দেখ ! বাইরে অন্ধকার, সামনে সেজবাতি জ্বলছে, 
তবু ইনি বুঝতে পারছেন না যে, সন্ধে হয়েছে কি না ! এখানে থাকা মানে সময় নষ্ট | - 

বলরাম বসুর বাড়িতেও তেমন আলাপ হল না। গিরিশ সোবার আগেই রামকৃষ্ণ ঠাকুর এসে গেছেন, ত তাঁকে ঘিরে 
রয়েছে লোকজন, বিধু কির্তনী গান শোনাবার জন্য বসে আছে একেবারে সামনে ধারণা পরমহংস হবেন গষ্ঠীর, 
ধ্যানী, সাধারণ লোকাচারের অনেক উর্ধ্বে । তিনি কোনও সাধারণ মানুষকে প্রণাম করবেন, এ প্রশ্ন ওঠে না। কিন্তু ইনি 
ফিস ফিস করে হাসছেন আর মাটিতে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম করছেন বিধুকে। এ আবার কী ! একজন পরমহংসের 
পক্ষে এরকম রঙ্গ করা কি মানায়? 

ঘরের মধ্যে যারা উপস্থিত, তারা সকলেই যে ওর ভক্ত তা নয়। অনেকে আগে ওঁর নামই শোনেনি, এসেছে বলরাম. 
বোসের আমন্ত্রণে, 4415 
একটু পরে দরজার কাছ থেকে এক ব্যক্তি হাতছানি দিয়ে ডাকলেন গিরিশকে। ইনি শিশিরকুমার ঘোষ, অমৃতবাজার 
পত্রিকার দুঁদে সম্পাদক। গিরিশের বন্ধু শিশিরকুমার পরম বৈষ্ণব, একজন কালীসাধকের প্রতি তার তেমন আকর্ষণ 
থাকার কথা নয়। তার মুখেও সেই ভাব ফুটে উঠেছে। তিনি গিরিশকে বললেন, এখানে আর কী থাকবে, চলো চলো ! 

গিরিশ বললেন, আর একটু থাকি, একবার কথা বলে দেখি। 

শিশিরকুমার ওষ্ঠ ওল্টে বললেন, দেখবার কী আছে? চল আমরা অন্য জায়গায় গল্প করিগে। 

একপ্রকার জোর করেই শিশিরকুমার গিরিশকে বাইরে নিয়ে এলেন। কিছুটা পথ যাবার পর গিরিশ তাকালেন পেছন 
ফিরে। একবার মনে হল, ওই মানুষটির কাছে ফিরে গেলে হয় ! | 

কিন্তু গিরিশের ফেরা হল না। £ 


২৬ ॥ 


রবির বিবাহের তোড়জোড় শুরু হয়েছে। পাত্রীও নির্দিষ্ট হয়ে গেছে, কথাবার্তা প্রায় পাকা । এক বিশাল ধনী 
পবিবারের একমাত্র দুহিতা, এই 'ববাহে রবি শুধু রাজকন্যাই লাভ করবে না, সেই সঙ্গে পাবে রাজত্ব, সাত লাখ টাকা 
আয়ের জমিদারি । পাত্রী পক্ষ অবশ্য বাঙালি নয়, দক্ষিণ ভারতীয়, কিন্তু তাতে কিছু যায় আসে না। এই বিবাহে 
জ্ঞানদানন্দিনীরই' বেশি উৎসাহ, স্বামীর সঙ্গে তিনি ভারতের নানা অঞ্চলে গিয়ে থেকেছেন, অন্য ভাষাভাষী মানুষজনের সঙ্গে 


১১৯ 


মিশেছেন অন্তরঙ্গভাবে। তা ছাড়া রবির বিয়ে তো যেমন তেমন মেয়ের সঙ্গে হতে পারে না, এই কন্যাটি ইংরেজি জানে, 
পিয়ানো বাজিয়ে গান গাইতে পারে। 

ঘটকের মুখে কন্যাটির রূপ-গুণের আরও অনেক পরিচয় পাওয়া গিয়েছিল, শুধু এ বাড়ির মহিলাদের একবার দেখে 
আসাটাই বাকি আছে। বড় দাদা দ্বিজেন্ত্রনাথ তো একটা কবিতাই লিখে ফেললেন রবির আসন্ন বিবাহ উপলক্ষে । 

দেবেন্দ্রনাথও রবির বিবাহ-ব্যবস্থা করার জন্য তাড়া দিচ্ছেন মুসৌরি থেকে । রবির বাইশ বছর বয়েস হয়ে গেছে, 
তাকে এখন জমিদারি দেখাশুনোর কিছু দায়িত্ব নিতে হবে, তার আগে সংসারী হওয়া দরকার । সর্বক্ষণ জ্যোতিরিন্্রনাথ আর 
নতুন বউঠানের ছত্রচ্ছায়ায় থাকলে তার নিজস্ব দায়িতৃজ্ঞান হবে কী করে? 

জ্ঞানদানন্দিনী একদিন কয়েকজন ননদ-জাকে নিয়ে পাত্রী দেখতে গেলেন সঙ্গী পাল্প স্বয়ং। রবি প্রথমে 
নীতির ওহ ভগতে চায়নি তাকে মালি ননী 

মাদ্রাজি জমিদারমশাই কলকাতাতে একটি বড় বাড়ি ক্রয় করেছেন। পাত্রপক্ষকে বসানো হল একটি সুসজ্জিত 
বৈঠকখানায় । সে ঘরে রয়েছেন শুধু কয়েকজন মহিলা ও কিশোরী । মাদ্রাজি মেয়েরা বেশ সপ্রতিভ হয়, বাঙালিদের মেয়ে- 
দেখার আসরে কন্যাটি গয়না ও পোশাকের পুটুলি হয়ে মুখ নিচু করে থাকে, সাতবার এক কথা জিজ্ঞেস করলেও উত্তর 
দিতে চায় না। এখানে পাত্রী নিজেই ওঁদের অভ্যর্থনা জানাল। তার গায়ের রং চাপা ফুলের মতন, মাথা ভর্তি চুল, গভীর 
টানা চোখ। একটি প্রশস্ত ঘরে জমকালো গালিচা পাতা, তার এক দিকে বসলেন পাত্রপক্ষ। অন্যদিকে কয়েকজন 
অল্পবয়েসী নারী-পুরুষ বসে আছে, এক কোণে একটি পিয়ানো । ভালদানবিমীই ইংরেজিতে থাবা চালাতে লাগালেন 
মি আজে কট পরে যান নাজির লোহা তার নিত রি উত্তর ভারতের সঙ্গীত-" 
রীতির সঙ্গে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের কী প্রভেদ, তাও বুঝিয়ে দিতে লাগল সে। 

কথা বলতে বলতে রবির দিকে মাঝে মাঝে তাকাতে লাগলেন জ্ঞানদানন্দিনী। রবির যে পছন্দ হয়ে গেছে, তাতে 
কোনও সন্দেহ নেই । যদিও সে নিজে মুখ ফুটে যোগ দিচ্ছে না আলোচনায় । 

এক সময় চটি ফটফটিয়ে সেইকক্ষে প্রবেশ করলেন এক দীর্ঘকায় পুরুষ, তিনিই গৃহকর্তা ৷ নমস্কার বিনিময়ের পর 
তিনি বললেন, আমার কন্যার সঙ্গে পরিচয় হয়েছে তো ? ইনি আমার স্ত্রী, আর ওই আমার কন্যা । 

ঘরের মধ্যে যেন একটি বজ্রপাত হল। এতক্ষণ যার সঙ্গে কথাবার্তা চলছিল, যাকে এঁরা পাত্রী হিসেবে মনোনীত করে 
ফেলেছিলেন, সে আসলে ওই ভদ্রলোকের স্ত্রী! আর দেয়াল ঘেঁষে জড়সড় হয়ে বসে থাকা, অতি সাদামাটা একটি কন্যাই 
86758457878 
ই ৮৮ জ্ঞানদানন্দিনী সদলবলে বেরিয়ে 

ফিরে সবাই ফেটে পড়লেন হাসিতে ৷ মদ্রোজি জমিদার মশাইয়ের সর্বশুণারিতা সী সন্তবত তৃতীয় পক্ষের । 
Ra era ee RE FE RE See আর একটু হলে 
যে পরস্ত্রীহরণ পালা ঘটতে যাচ্ছিল রে, রবি! 

এই সম্বন্ধে ভেঙে যাওয়ায় সবচেয়ে খুশি হলেন বড় দাদা দ্বিজেন্্নাথ । তিনি বললেন, বাড়িতে নতুন বউয়ের সঙ্গে 
সর্বক্ষণ ইংরাজিতে কথা বলতে হবে, এই ভয়ে কাটা হয়ে ছিলুম । আমাদের বাঙালি মেয়েরা কি ফ্যালনা যে, রবির বিয়ের, 
জন্য দক্ষিণ ভারতে ছুটতে হবে? 

আবার নতুন করে পাত্রী খোজা চলতে লাগল। সদর স্ট্রিটের বাড়ি ছেড়ে দিয়ে জ্যোতিরিন্্রনাথ আবার ফিরে এসেছেন 
জোড়াসীকোয় । বাবামশাই বাড়িতে থাকলে নিজেদের মহলেও গান-বাজনার আসর বা সান্ধ্য-আডডা বসাতে বেশ অস্বস্তি 
হয়। রাত যত বাড়ে, মজলিশ তত জমে, হাসি ও তর্ক উচ্চগ্রামে ওঠে, তাতে দেবেন্দ্রনাথের ঘুমের ব্যাঘাত হতে পারে । 
এখন বাবামশাই মুসৌরিতে রয়েছেন, সহসা ফিরছেন না। কাদম্বরী তাদের তেতলার মহলটি নতুন করে সাজিয়েছেন। 
বারান্দায় অনেকগুলি ফুলগাছের টব, বসবার ঘরটিতে খসখসের টানা পাখাটি সন্ধেবেলা ভিজিয়ে খানিকটা আতর ছড়িয়ে 
দেওয়া হয়, বাতাসে ছড়ায় সেই সুগন্ধ ৷ প্রায়ই সন্ধেবেলা কয়েকজন বন্ধু আসে, কবিতা পাঠ ও গানে গানে প্রহর পেরিয়ে 
যা । খানা-পিনাও চলে গে সঙ্গে 

দিনের বেলা জ্যোতিরিন্্রনাথ ব্যস্ত থাকেন । সম্প্রতি তিনি জাহাজের ব্যবসা করার চিন্তায় মেতেছেন। জ্যোতিরিন্দ্রনাথ 
আমোদ-প্রমোদে যতই মত্ত থাকুন, তার মনের মধ্যে একটা স্বাজাত্যাভিমান সব সময় কাজ করে। ইংরেজদের তুলনায় 

মানুষ কোনও অংশেই হীন নয়। ইংরেজরা অস্ত্বলে ভারত অধিকার করে আছে। জ্যোতিরিন্্রনাথ বুঝেছেন 
ইংরেজদের আসল শক্তি তাদের বাণিজ্যিক কুট বুদ্ধিতে । অস্ত্রের শাসন চোখে দেখা যায়, কি বালের দায়ে মো 
ঝাঁঝরা হয়ে যাচ্ছে এই দেশু। ভারতীয়দের হাতে অস্ত্র নেই, অস্ত্র ব্যবহারের নৈপুণ্যও তারা ভুলে গেছে, সম্মুখসমরে তারা 
ইংরেজদের সঙ্গে এঁটে পারবে না । সিপাহি বিদ্রোহের সময়কার অত বড় সুযোগটাও নষ্ট হয়ে গেল, যোগ্য নেতৃত্বের 
অভাবে ছত্রভঙ্গ হয়ে গেল সব কিছু। এখন ইংরেজরা বদ্ধ আঁটুনি দিয়ে রেখেছে। এখন ইংরেজদের সঙ্গে বাণিজ্যে পাল্লা 
দেওয়াটাই শক্তি সংগ্রহের একমাত্র উপায় । 

" পিতামহ দ্বারকানাথ এক সময় জাহাজের ব্যবসার কথা ভেবেছিলেন। ‘ইন্ডিয়া’ নামে তার একটা জাহাজ সমুদ্রে 
চলাচল করত । দেবেন্দ্রনাথ ব্যবসা-বাণিজ্যের দিকে যাননি । জমিদারি বিস্তারে মন দিয়েছেন। জ্যোতিরিন্্রনাথ আবার 
জাহাজের ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছেন। একটি জাহাজ নির্মাণ করার কাজ এখন মেতে আছেন তিনি । 

রবি সকাল দুপুরে বিশেষ বেরোয় না । বিকেলের দিকে মাঝে মাঝে সভা সমিতিতে গান করার জন্য তার ডাক পড়ে। 
কখনও সে পায়ে হেটে কিছুটা ঘুরে আসে, কিংবা প্রিয়নাথ সেনের বাড়িতে যায়। 

বেলাটা তার লেখার সময়। ‘ভারতী’ পত্রিকার জন্য অনেক কিছুই তাকে লিখতে হয়, প্রবন্ধ, শ্লেষ-রচনা, 
পুস্তক সমালোচনা । কবিতা ও গান তো আছেই । লেখার বিষয়ের যেন শেষ নেই ! একটা লেখা শেষ করতেই অন্য একটা 
লেখার চিন্তা মাথায় এসে ভর করে। এবং মাথায় কোনও চিন্তা এলেই রবি সঙ্গে সঙ্গে সেটা লিখে ফেলতে চায়। নইলে 
নতুন চিন্তা যে জায়গা পাবে না। 


১২০ 


তিনতলায় জ্যোতিদাদার ঘরে বসে কিংবা বিছানায় বুকে বালিস দিয়ে শুয়ে সে লেখে ৷ কাদম্বরী ঘোরাফেরা করেন 
নিঃশব্দে । কখনও পাশে ণ দাড়িয়ে দেখে যান রবি কী লিখছে। রেকাবি ভরে যুঁই ফুল রেখে যান এক পাশে। 
নিজের হাতে মোহনভোগ . এনে দেন। রবি মাঝে মাঝে মুখ তুলে তাকায়, হাসে। কাদন্বরী ছদ্ম গা্টীর্যের সঙ্গে 
বলেন, উহ, অন্যমনস্ক হতে নেই, মন দিয়ে লেখো । আবার কোনও সময় কাদন্বরী ঝুপ করে রবির পাশে বসে পড়ে বলেন, 
কা লনা দিন ধরে বিখহ। চোখ'বথা করবে যে । আর লিখতে হবে দা, এসো গল্প করি। রবির খাতাটা তিনি তুলে নেন 


বুকে। 

একদিন দুপুরে রবি ‘সিন্ধু দূত' নামে একটি কাব্যগ্রন্থের সমালোচনা লিখছে। বিদেশের পটভূমিকায় বর্ণনাবহুল এক 
রা তেমন কিছু রস নেই, নেহাত প্রয়োজনের লেখা, রবির ঠিক মন লাগছে না। হঠাৎ কাদহ্বরী চলে গেলেন রবির পাশ 

দিয়ে, তার আঁচলের এক ঝলক বাতাস লাগল রবির গায়ে। রবি মুখ তুলে চেয়ে রইল একটুক্ষণ। কাদন্বরী ঘর থেকে 
বেরিয়ে গেলেন বারান্দায়, ফুলের টবগুলোতে নুয়ে নুয়ে দেখতে লাগলেন কী যেন । দুপুর রঙের শাড়ি পরা, পিঠের ওপর 
ছেয়ে আছে দীর্ঘ কেশতার, নিরাভরণ একটি বাহুতে রোদ পড়ায়, মনে হচ্ছে যেন লেগে আছে অভ্র কুচি। 

রবির মাথায় এসে গেল একটি নতুন গান। নীরস লেখাটি সরিয়ে রেখে অন্য একটি কাগজে রবি লিখতে শুরু 
করলেন; আমার প্রাণের পরে চলে গেল কে/বসন্তের বাতাসটুকুর মত 

. একটু পরে ঘরে এসে কাদম্বরী জিজ্ঞেস করল,আজ কী লিখছ, রবি? 

রবি বলল, একটুকরো বসন্ত বাতাসের গান। 

কাদম্বরী অন্যদিনের মতন আজ আর লেখাটা দেখতে চাইলেন না। বসলেন না রবির পাশে। পালক্কের বাজু ধরে 
দাড়িয়ে বললেন, কী মুশকিল কিছুতেই তোমার জন্য পাত্রী ঠিক হচ্ছে না। তোমার তাড়াতাড়ি একটা বিয়ে হয়ে গেলে বেশ 
হয়! 


রবি বলল, কেন, তোমরা সবাই এত ব্যস্ত কেন? 

কাদ্বরী বললেন, বাঃ, বাড়িতে একটা নতুন বউ আসবে, কত মজা হবে ! তোমার বউকে আমি মনের মত করে 
সাজাব, তার সঙ্গে কত গল্প করব। 

রবি বললেন, অর্থাৎ তাকে নিয়ে তুমি পুতুল খেলবে । তোমার একটি পুতুল চাই? . 

বকুনি দিয়ে বললেন, অমন কথা বলছ কেন ? একটি বাইরের মেয়ে নিয়ে আসা হবে, তাকে সব 

শেখাতে-পড়াতে হবে না ? তোমার মত কবিবরের যোগ্য করে তুলতে হবে তাকে ! 

রবি মনে মনে প্রমাদ গুনল। কয়েকদিন আগে জ্ঞানদানন্দিনীও এই রকম কথা বলেছেন। তার ইচ্ছে, রবির স্ত্রীকে 
তিনি প্রথম বেশ কিছুদিন তীর সার্কুলার রোডের বাড়িতে নিজের কাছে রাখবেন তাকে লোরেটো কুলে ভর্তি করে দেবেন, 


তিনি নিজে সেই অন্য পরিবার থেকে আনা মেয়েটিকে আদব-কায়দা শিখিয়ে উপযুক্ত করে তুলবেন । সর্বনাশ ! 
সে বেচারি মেয়েটিকে নিয়ে দুই বউঠানের মধ্যে টানাটানি শুরু হয়ে যাবে ? এই নিয়ে দু'জনার মধ্যে না আবার 
মনোমালিন্যের সৃষ্টি হয় ! 


রবি বললেন, তোমরা এত তাড়াতাড়ি আমার গলায় বিয়ের ফাস পরিয়ে বুঝি আনন্দ পেতে চাও ! 

কাদন্বরী বললেন, তোমাকে আর বেশদিন আইবুড়ো থাকতে দেওয়া হবে না মশাই ! তোমার নতুন দাদা আর একটি 
" পাত্রীর সন্ধান এনেছেন, শুনেছ? উড়িষ্যার এক রাজার মেয়ে, সত্যিকারের রাজকন্যা । 

রবি তাড়াতাড়ি বলে উঠল, না, না। আমার আর রাজকন্যা টন্যা দরকার নেই ! 

এই প্রসঙ্গটি এড়াবার জন্য রবি হঠাৎ কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে উঠে পড়ল লেখা ছেড়ে। 

কাদস্বরী জিজ্ঞেস করলেন, এ কী, কোথায় চললে? 

রবি বলল, একবার শ্যামবাজারে যেতে হবে, আজ একটা প্রার্থনা সভা আছে। 

কাদম্বরী বললেন, শোনো, শোনো, অত তাড়া করছ কেন, প্রার্থনা সভা তো সন্ধের আগে হয় না। তোমার নতুনদা 
কাল উড়িষ্যা যাচ্ছেন, তোমাকেও সঙ্গে নেবেন বলেছেন। তোমার পোশাক-পত্র গুছিয়ে দেব? 

রবি কয়েক মুহুর্ত অপলকভাবে চেয়ে রইল ওঁর দিকে। তারপর আস্তে আস্তে বললেন, নতুন বউঠান, তুমি যখন 
আপন মনে ঘুরে বেড়াও, তখন তোমাকে যেন ইথিরিয়াল মনে হয়, ধুলো মাটিতে তোমার পা ছোয় না, সেই অবস্থাটাই 
তোমাকে মানায় । আর তুমি যখন কাজের কথা বল, তখন যেন তোমাকে ঠিক চিনতে পারিনা ! 

কাদন্বরী করে বললেন, ইথিরিয়াল মানে কী? ' 

রবি বলল, মানে...স্বগীয়, হাওয়া দিয়ে গড়া, তখন তুমি দেবী হেকেটি। 

কাদম্বরী কয়েক মুহুর্ত শব্দটি নিয়ে ভাবলেন। তারপর একটি দীর্ঘশ্বাস গোপন করে বললেন, আহা-হা আমার বুঝি 
দত 542 

এ প্রশ্নের উত্তর অভি কঠিন। এমনকি শরীর শব্দটির সঠিক অর্থ কী, তাও শ্রধনও রবির কাছে অস্পষ্ট র্ত-মাংসের 
শরীর তো সব মানুষেরই থাকে, কিন্তু সুখ-দুঃখের শরীর ? সুখ-দুঃখ কি মনের ব্যাপার নয়, শরীরেরও সুখ-দুঃখ থাকে? 

আর কথা না বাড়িয়ে রবি নিজের ঘরে চলে গেল। পোশাক বদল করে বেরিয়ে পড়ল খানিক বাদে। 

নন্দনবাগানের কাশী মিত্তির শ্যামবাজার ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তার কুড়ি বৎসর পূর্ণ হওয়া উপলক্ষে আজ 
উৎসব। আদি সমাজের অনেকেই যাবেন, দেবেন্্রনাথের প্রতিনিধিত্ব করতে হবে.রবিকে। যাবার পথে সে স্বর্ণদিদির বাড়ি 
থেকে জামাইবাবুকে তুলে নিল। 

উৎসবের আয়োজন বেশ বড় করেই হয়েছে। গান, প্রার্থনা, ভাষণ, তারপর খাওয়া দাওয়া । রবি প্রথমে দু'খানা গান 
গেয়ে ছিল। ক্রমেই লোকজন বাড়ছে। একতলার একটি ঘরে বেশ ভিড় । জানকীনাথ জিজ্ঞেস জিজ্ঞেস করলেন, ও ঘরে কী হচ্ছে, 
রবি ? ভেতরে গিয়ে দেখবে নাকি ?. 


প্রথম আলো টম)__১৬ ১২১ 


রা (৮৮৫৮৮ উনি ভারি চমৎকার গল্প বলেন। 
জ্রকুঞ্চিত করে চুপ করে  ব্রাহ্মদের উৎসবে রা Ol 
সম্পর্কে রবির তেমন আগ্রহ নেই । সে ভেতরে গেল না। জানকীনাথ লোকজনদের ঠেলে ঠুলে ঢুকে 

রবি বাইরে দাড়িয়ে আছে। প্রচণ্ড গরমের দিন, সন্ধ্যে পরেও সমুদ্র-বাতাস আসেনি, আর তির 
সময় মানুষে গা ঘেঁষার্িষিতে আরও অসহ্য লাগে । 

একজন প্রবীণ ব্রাহ্ম, রবির কাছে এসে কুশলসংবাদ নিতে লাগলেন । হঠাৎ এক সময় তিনি বললেন, রবীন্দ্র, তুমি 


সেই ব্যক্তিটি বললেন, ‘বেঙ্গলি’ পত্রিকার সম্পাদক সুরেন বাঁড়ুজ্যেকে জেলে ভরার আদেশ বেরিয়েছে। আমি দেখে 
এলাম, বিদ্যেসাগারমশাইয়ের কলেজের সামনে ছাত্ররা খুব দাপাদাপি করছে এই নিয়ে। শহরে একটা হাঙ্গামা না শুরু হয়ে 
যায়! 

আরও কয়েকজন ব্যক্তি কী হয়েছে, কী হয়েছে বলে কাছাকাছি ঘিরে এল । তারপর শুরু হল উত্তপ্ত আলোচনা । 

ঘটনাটি অতি গুরুতর তাতে কোনও সন্দেহ'নেই। 

যা দিক দার সম্যোগাধারের হেনা হার হিসেবে দেবী বি এ পাশ করে বিলেত যান আই 
সি এস পরীক্ষা দিতে । সামান্য বয়েসের ব্যাপারে খুঁটিনাটির জন্য তিনি পরীক্ষায় পাস করলেও তাঁকে আটকে দেওয়া 
হয়েছিল। তিনি মামলা করেছিলেন, এবং মামলায় জিতে ইংরেজ. সরকারকে বাধ্য করেছিলেন তাঁকে নিয়োগ পত্র দিতে। 
কিন্তু মামলায় জিতে চাকরি পাওয়া গেলেও নিয়োগকারীর আস্থাভাজন হওয়া যায় না। শ্রীহট্টের সহকারি ম্যাজিস্ট্রেট হিসেবে 
কাজ করছিলেন সুরেন্্রনাথ, তাঁর শ্বেতাঙ্গ ওপরওয়ালারা তাকে মোটেই পছন্দ করতেন না, একবার আদালতের কাজে 
সামান্য ক্রটি দেখিয়ে তাঁকে বরখাস্ত করা হল। 

এই অবিচারের প্রতিকারের জন্য আবার বিলেত গেলেন সুরেন্দরনাথ । এ দেশের ইংরেজরা নানা রকম উদ্ধত ব্যবহার 
করে বটে, কিন্তু ইংলন্ডের সরকার ন্যায়-নীতির মূল্য দেয়, এই ছিল সকলের ধারণা ৷ কিন্তু সেখানেও সুবিচার পেলেন না 
সুরেন্দরনাথ, তাকে বিমুখ হয়ে ফিরতে হল। 

তখন এদেশও সকলে বুঝে গেল যে, সুরেন্্রনাথ ইংরেজ শাসকদের বিরাগভাজন। এ দেশের মানুষ কর্তাভজা, 
সরকার যাকে পছন্দ করে না, তাকে কেউ ছুঁতে সাহস করে না। সুরেন্্রনাথ সরকারি চাকরি আর পাবেন না, দেশীয় 
হাতিরও কেউ তকে কাজ দিতে চায় না। জীবিকা নির্বাহ করাই দর হযে উঠল তার পক্ষে। সৌতাগের বিষয়, একজন 
মানুষ এখনও আছেন, যিনি গ্রাহ্য করেন না ইংরেজের রাঙা চোখ। গর মশাই একদিন সুরেন্দ্রনাথকে ডেকে পাঠিয়ে 
বললেন, সুরো, তুই কাল থেকে আমার কলেজে ইংরেজি পড়াবি। কত মাইনে চাস বল ! 

মেট্রোপলিটান কলেজটি বিদ্যাসাগর মশাইয়ের নিজের, যথাসর্বস্ব ব্যয় করছেন এই কলেজের জন্য, সরকারি 
সাহায্যের তোয়াক্কা করেন না তিনি। $ 

১8০8১৮৮৮774 অধ্যাপনার কাজ নিয়ে তিনি-বাঙালি তথা ভারতীয় 
বি , সৃক্ষ্মভাবে প্রচার করতে লাগলেন দেশাত্মবোধ। 
ইংল্যান্ডে পড়াশুনো করার সময় তিনি জেনেছিলেন, ইওরোপের বিভিন্ন দেশে স্বাধীনতার আন্দোলন ও লড়াই কী ভাবে 
পরিচালিত হয়েছে। ইতালিতে ম্যাৎসিনি তরুণদের সঙ্ঘবদ্ধ করেছিলেন, “তরুণ-ইতালি' পরিণত হয়েছিল একটা বিশেষ 
শক্তিতে । এখানেও সেই আদর্শ অনুসরণ করা যায়। 

অন্য একজন উজ্জ্বল ছাত্র আনন্দমোহন বসু ভারতীয়দের মধ্যে প্রথম র্যাংলার হয়ে বিলেত. থেকে ফিরে স্টুডেন্টস 
১৮০55551155 
সুরেন্ত্রনাথ একদিন বক্তৃতা দিলেন, তার বিষয়বস্তু Rise of the Sikh Power | খু শিখ জাতি সম্পর্কে বাঙালিরা 
সামান্যই জানে, স্ুলপাঠ্য ইতিহাসে যে-টুকু থাকে। ইংরেজ লিখিত সেই ইতিহাসে এই জাতির প্রকৃত বীরত্বের বিবরণ 
নেই, 4125৮ তার উল্লেখই থাকে না । সুরেন্দ্রনাথ দেখালেন, এই তরুণ সম্প্রদায় 
বারবার অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দীড়িয়েছে প্রাণপণে, মোগলদের সঙ্গে লড়েছে, ব্রিটিশদের সঙ্গেও লড়েছে। 
নিছক শিখদের ইতিহাস ‘বর্ণনা করাই সুরেন্দরনাথের উদ্দেশ্য নয়, বাংলা ছাত্রদের তিনি বোঝাতে চাইলেন যে, আদর্শের 
দৃঢ়তা থাকলে ইংরেজ শাসকদের বিরুদ্ধেও সঙ্ঘবদ্ধ হওয়া যায়। 

সুরেন্দ্রনাথ বেঙ্গলি পত্রিকার সম্পাদক । ইংরেজ শাসকের নানান অব্যবস্থার সমালোচনা করেন তিনি। সম্প্রতি যে 
9৮7 

নরিস নামে হাইকোর্টের এক বিচারকের মতিগতি বোঝা ভার। উদ্ভট উদ্ভট সব আদেশ জারি করেন। তীর এজলাসে 


গির্জা থেকে যিশুর মূর্তি কখনও আদালতে আনানো হয় ? সাহেবের এ কী স্পর্ধা? কিন্তু হিন্দুদের প্রতিবাদ অগ্রাহ্য করে সেই 
শালথাম শিলা আদালতে আনতে বাধ্য করা হল। নরিশ সাহেব সেদিকে তাকিয়ে বিদ্রুপের সঙ্গে বললেন,. দুঃ, কে.বলেছে 
এটা একশো বছরের পুরনো ? 

সুরেন্্মাথ তার পত্রিকার এই খৃটনাকে তীর বিকার জানিয়ে লিখলেন, ওই বিচারক সর্বোচ্চ আদালতের মর্যাদাপূর্ণ 
আসনে বসার অযোগ্য ! আদালত অবমাননার অভিযোগে দু'মাসের কারাদণ্ড হল সুরেন্দ্রনাথের । ইংরেজ সরকার নিশ্চুপ । 


১২২ 


ইংরেজরা দেশের রাজা, তারা ইচ্ছে মতন প্রজাদের শাস্তি দিতে পারে। কিন্তু এই প্রথম প্রকাশ্যে বিক্ষোভ দেখানো 
হল রাজশক্তির বিরুদ্ধে । ছাত্রসমাজ ক্ষেপে গেল, বিভিন্ন স্থানে সভা করে বক্তারা প্রতিবাদ জানাতে লাগলেন । কেউ কেউ 
আবার ভাবলেন, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা যে এক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত, তা অনেকের এখনও 
বোধগম্য হল না। : 

থ জেল থেকে মুক্তি পাবার পর।তীর সংবর্ধনা সভা হতে" লাগল । পত্রপত্রিকায় লেখালেখি চলল 
রিনা নিকেতন আমেনা নিলেন না রতী পত্রিকায় রবি অন্যান্য পত্রপত্রিকার 
গালাগালির ভাষা নিয়ে খানিকটা বিরূপ মন্তব্যই করে ফেলল। 

একদিন প্রিয়নাথ সেন এসে বললেন, এটা তুমি কী করলে রবি ? সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা এসেছে, এ 
সময় তার বিরুদ্ধতা করা কি তোমার উচিত হল? 

রবি বলল, প্রতিবাদ জানানো ভালো কথা, কিন্তু ভাষার এমন অসংযম থাকবে কেন ? গালাগালি দেবার সময়ও 
জদ্রলোক জদ্রলোকই থাকে, বানরের মতন মুখ ডেঙচিয়ে দাত বার করলে যে, নিজেদেরই অপমান করা হয় ! 

প্রিয়নাথ বললেন, এখন ওসব ধর্তব্যের মধ্যে নয় । শোনো, রবি, তুমি একটাও জনসভায় যাওনি। আমার মনে হয়, 
দু'একটিতে তোমার যোগদান করা উচিত । ফ্রি চার্চ কলেজের ছাত্ররা আমাকে ধরেছিল, ওদের সভায় তোমাকে দিয়ে 
দু'একখানি গান গাওয়াবার জন্য । আগামীকাল একটা সংবর্ধনা সভা আছে, তুমি যাবে? 

রাজি হল রবি, কয়েকটি গানও গেয়েছিল, কিন্তু সভার উত্তেজনার সঙ্গে সঙ্গে সে ঠিক উদ্দীপিত হতে পারল না। তার 
বাংলা গানগুলি যেন এখানে অপ্রাসঙ্গিক। সংবর্ধনার উত্তরে সুরেন্দ্রনাথ বক্তৃতা দিলেন. ইংরেজিতে । অন্যান্যদের বক্তৃতা, 
সভার কাজ কর্ম সবই চলছে ইংরেজিতে । অবিকল ইংরেজদের সভার অনুকরণ । অথচ শ্রোতারা প্রায় সবাই বাঙালি । তবু 
বাংলায় বক্তৃতা দিলে মান থাকে না। 

এই আন্দোলন টিকিয়ে রাখা ও দিকে দিকে ছড়িয়ে দেবার জন্য চাদা তোলা হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে 
ন্যাশনাল ফান্ড'। ঠিক যেমন ইংরেজদের “ওয়ার ফাভ' কিংবা “ফ্যামিলি ফান্ড’ হয়। ‘জাতীয় ভান্ডার’ কিংবা “জাতীয় 
তহবিল’ বললে বুঝত না কেউ ? এখানেও চাদা তোলা হচ্ছে, এখন ঘোষণা করছে, প্রিজ কনট্রিবিউট আযাজ মাচ্‌ আজ ইউ 
ক্যান ফর দা ন্যাশনাল ফান্ড । উই উইল রেইজ আওয়ার ভয়েস... 

রবি ভাবল, মাতৃভাষার ব্যবহার যারা সম্মানজনক মনে করে না, তাদের দাস মনোভাব কি কোনওদিনও দূর 'হতে 
পারে? টু 


২৭ ॥ 


পছন্দ হয় না। বাংলা দেশে কি মেয়ের আকাল পড়ল ? 
হিন্দুরা কন্যার বয়স সাত-আট বছর হতে না হতেই বিয়ে দিয়ে দেয়। ঘটকরা যে-সব পাত্রীর সন্ধান 

আনছে, তাদের কারুর বয়স পাঁচ, কারুর বয়েস তিন। সেই সব কচি কচি কন্যার কারুর নাক দিয়ে সিক্নি গড়াচ্ছে, 
কেউবা এতগুলি অচেনা মানুষ দেখে কেঁদে ভাসায় । পু - } 

রবি এইসব পাত্রী-সন্ধান-অভিযানে যেতে চায় না কিছুতে ৷ জ্ঞানদানন্দিনী জোর করে তাকে নিয়ে যাবেনই । রবি ঠিক 
করেছে, সে কোনও মতামত দেবে না । বউঠানরা যা ঠিক কররেন, তাই-ই সে মেনে নেবে। | 

- এক একদিন রবি পায়ে হেঁটে গ্রাম দেখতে বেরোয়, সঙ্গে থাকে সুরেন আর বিবি। এই বালক-বালিকা দুটি বিলেতের 
গ্রাম দেখেছে, কিন্তু বাংলার গ্রাম দেখেনি আগে । রবিরও পল্লীথাম সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই । দু'পাশে ধান ক্ষেতের 
মাঝখান দিয়ে কাচা রাস্তা, এমন দিগন্তবিস্তৃত ধানক্ষেত সে আগে দেখেছে ট্রেনের জানলা দিয়ে । এখন ইচ্ছে করলে পথ 
ছেড়ে নেমে সেই. ক্ষেতের মধ্যে ঢুকে পড়া যায়, নাকে এসে লাগে সৌদা গন্ধ, বাতাসে সবুজ ঢেউ খেলে যায়। প্রচুর ফড়িং 
ওড়াউড়ি করছে ঘাসের ডগায় । মাঝে মাঝেই চোখে পড়ে খানা-ডোবা, গ্রাম্য বালকরা তার মধ্যে লাফালাফি করে মাছ 
ধরছে। রাস্তাটা শেষ হয়েছে নদীতে এসে, ঘাটের দু'ধারে ছোট ছোট মন্দির, শ্ুশানতলা । নদীটি বেশ ছোট, কাছাকাছির 
মধ্যেই কয়েকটি বাক; হাঁটু জল; হেঁটেই অনেক লোক এপার ওপার হচ্ছে, একটা গরুর গাড়িও দিব্যি নদীর ওপর দিয়ে 
চলৈ গেল। এই সব দৃশ্য রবির কাছে অভিনব । এই নদীতেও মাছ ধরছে অনেক ছেলেরা, সারা গায়ে কাদা মাখা, গামছা 
কিংবা হাত টানা জাল দিয়ে টেনে তুলছে ঝাঁঝি-পাক, তার মধ্যে ছটফট করে কুচো চিংড়ি, পুঁটি, মৌরলা, খলসে। 


১২৩ 


কোনওটায় একটা বড় ফলি মাছ কিংবা কালবোস পেলে তারা লাফিয়ে উঠছে উল্লাসে । যেন তাদের ইস্কুল যাওয়া নেই, 
হোম টাঙ্ক নেই, অন্য কোনও দায়িত্ব নেই, সারাদিন জলে দাপাদাপি করা আর মাছ ধরাতেই আনন্দ । সুরেন আর বিবি 
ওদের থেকে চোখ ফেরাতে পারে না। fl ৃ 

এখানকার দিগস্ত-ছোয়া আকাশ দেখে রবির মনে হয়, আকাশ যেন গ্রামের দিকে অনেক নিছু। স্পষ্ট বোঝা. যায় . 
মেঘের গতিশীলতা, সারা দিনের বর্ণফেরা। এখান থেকে পৃথিবীটাকে মনে হয় বেশ ছোট, এই তো কয়েকখানা গ্রামের 
পরেই দিগন্তরেখা, অন্য দিকেও তাই। সমুদ্রের তটে দাড়িয়ে অন্যদিকের কুল-কিনারা দেখা যায় না। কিন্তু এই ধান খেতের 
মাঝখান দিয়ে হাঁটলে দেখা যায় দু'দিকেরই দিগন্ত ৷ প্রকৃতির থেকে চোখ ফিরিয়ে রবি মানুষের দিকে তাকায়। গ্রামের 
মানুষ আর শহরের মানুষের মধ্যে এত প্রভেদ ! সারা গায়ে কাদা মেখে যে ছেলেগুলো মাছ ধরছে, তাদের তুলনায় ইজের- 
অলেস্টার জুতো পরা সুরেন আর ফ্রক ও হাঁটু পর্যন্ত মোজা পরা ইন্দিরাকে মনে হয় যেন অন্য গ্রহ.থেকে এসেছে। নদীর 
ঘাটে সারা দিন. ধরে যারা আসছে-যাচ্ছে, তারা নিজেদের গ্রামের মানুষ ছাড়া অন্য কোনও মানুষজন চেনেই না । রবিদের 
দিকে তারা ভাষাহীন বিস্ময়ে চেয়ে থাকে । একদিন এখানকার পোস্টমাস্টারবাবুর সঙ্গে আলাপ হল । যুবকটি এসেছে জেলা 
করে দেয়। সাতখানা গ্রামের এই একমাত্র পোস্ট অফিস, তাও চিঠি আসে নাম মাত্র, এক একদিন আসেই না। 
পোস্টমাস্টারবাবুটি কবিতা লেখে, একমাত্র সে-ই বাইরের জগতের সঙ্গে যুক্ত। 

মেয়ে দেখার অভিযান অব্যাহত থাকলেও মনে হচ্ছে, এখান থেকেও ব্যর্থ হয়েই ফিরতে হবে। কাদন্বরী যদিও সঙ্গে 
এসেছেন,.কিস্তু তার সঙ্গে রবির বিশেষ দেখা হয় না। রবি বাচ্চাদের নিয়ে বাইরের দিকের একটি ঘরে থাকে। পাত্রী 
lS HLL land nine As da aL বাইরে তিনি নীরবই থাকেন। জ্ঞানদানন্দিনীই চালান সব 
ক । 

হঠাৎ একদিন পথে বেণী রায়ের সঙ্গে দেখা । বেণী রায় জোড়াসাকোর বাড়িরই এক কর্মচারী, তার দেশ যে যশোরে 
তা কে জানত ! বাবুদের বাড়ির এতগুলি মানুষজন দেখে সে একেবারে বিগলিত হয়ে পড়ল । হাত কচলাতে কচলাতে সে 
বলল, জ্যোতিবাবুমশাই, এতদূর এসেছেন যখন, একবার আমার এই গরিবের বাড়িতে পা দেবেন না ? বধূঠাকুরানীরাও 
যদি আসেন, আমার ওয়াইফ আর ফ্যামিলি ধন্য হয়ে যাবে ! | 

কাছেই দক্ষিণডিহি গ্রামে বেণী রায়ের বাড়ি । পরদিন সবাই এলেন সেখানে বিকেলবেলা। প্রখ্যাত জমিদার ঠাকুর 
বংশের রাজা-রানীর মতন চেহারায় কয়েকজন এসেছেন বেণী রায়ের মতন একজন সাধারণ লোকের বাড়িতে, এ জন্য 
পাড়াপ্রতিবেশীরাও এঁদের দেখার জন্য ভিড় করে এল । বেণী রায় প্রচুর জলযোগের আয়োজন করে ফেলেছে, এঁরা কেউ 
অত খাবেন না, তবু পেড়াপিড়ি চলতে লাগল । 

একটি আট-ন বছরের শ্যামলা রঙের দোহারা চেহারার বালিকা খাবারের প্লেট, জলের গেলাস এনে দিচ্ছে। 
জ্যোতিরিন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? | | 

বেণী রায় হেঁ হেঁ করে হেসে বলল, আজ্ঞে ইটি আমারই শেষ বয়েসের কন্যা । ওর নাম ভবতারিণী। এই ভবি, পেন্নাম 
কর, বাবুদের পেন্নাম কর। F | 

জ্ঞানদানন্দিনী জিজ্ঞেস করলেন, ওর এখনও বিয়ে দেননি! 

বেণী রায় বলল, মা জননী, চেষ্টা তো করছি, ঠিকমতন যোটক হচ্ছে না। এবারে ওর বিয়ের একটা ব্যবস্থা করব 
বলেই তো ছুটি নিয়ে বাড়িতে এসেছি ! £ 

জ্ঞানদানন্দিনী র র'সঙ্গে চোখাচোখি করলেন। 

বাড়ি ফেরার পথেই জ্ঞানদানন্দিনী বললেন, এই তো পাত্রী পাওয়া গেছে। আর খোজাখুঁজির দরকার কী ? 
হবেন? 

জ্ঞানদানন্দিনী বললেন, বাবামশাইকে বুঝিয়ে চিঠি লিখতে হবে । দেখলে তো, এর চেয়ে ভালো আর কোনও মেয়ে 
পাওয়া যাচ্ছে না। বাবামশাই তো জানেন, কোনও বিশিষ্ট হিন্দু পরিবারই আমাদের বাড়ি মেয়ে দিতে চায় না। এই 
মেয়েটিকেই আমরা বেশ গড়ে-পিটে মানুষ করে I 

এরপর আরও আলোচনা হল। মতটাই প্রবল। তাঁর উদ্দেশ্যও স্পষ্ট, যত তাড়াতাড়ি সম্ভব রবির 
বিবাহের ব্যবস্থা করে রবিকে তিনি কাদম্বরীর পক্ষছায়া থেকে সরিয়ে নিয়ে যেতে চান। 

কাদন্বরী যথারীতি কোনও মতামত দিলেন না। রবির মনটা দমে গেছে। তার বয়েস এখন তেইশ । অতি সাধারণ, 
মুখচোরা একটি ন বছরের মেয়েকে জীবনসঙ্গিনী করে তার সঙ্গে সে জীবনের কোন কথা আলোচনা করবে ? লেখাপড়াও 
তো প্রায় কিছুই শেখেনি মেয়েটি । . 

সুরেন আর ইন্দিরাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি। তারা যখন শুনল, পাত্রী বাছা হয়ে গেছে, তখন ইন্দিরা বলল, ওমা, 
' আমার থেকেও [ছোট ? তার সঙ্গে রবিকাকার বিয়ে হবে, তাকে কাকিমা বলে ডাকব ? ৃ 

দেবেন্দ্রনাণীকে চিঠি লিখতেই তিনি সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন। অন্যান্য সূত্র থেকে তিনি খবর পেলেন যে, রবি এই 
বিবাহের ব্যাপারে দোনামোনা করছে, তিনি. মুসৌরিতে ডেকে পাঠালেন রবিকে । রবি যে শুধু তার জ্যোতিদাদা আর নতুন 

র সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘোরে, নিজে দায়িত্ব নিয়ে কোনও কাজ করতে শেখেনি, এ জন্য তিনি অসন্তুষ্ট । 

মুসৌরিতে ডেকে তিনি রবিকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে, সামনের অধ্বাণ মাসেই শুভদিন আছে, সেইদিনই বিবাহ 
করতে. হবে রবিকে এবং তারপর থেকেই লেগে পড়তে হবে জমিদারির কাজকর্মে । প্রথমে সে কাছারিতে বসে সদর 
আমিনের কাছ থেকে জমাওয়াশিল ৰাকি ও জমাখরচ দেখতে থাকবে। 

পিতৃ আদেশ মাথা নিচু করে শুনে রবি ফিরে এল কলকাতায় ৷ 


১২৪ 


বিয়ের উদযোগ শুরু হয়ে গেল। এই সময় জ্ঞানদানন্দিনী আর ছাড়লেন না। রবি এসে রইল তীর সার্কুলার রোডের 
বাড়িতে । সুরেন আর বিবি খুব খুশি । এ বাড়িতে কবিতার আসর বসে না, তবে গান-বাজনা ও হইচই হয় খুব। প্রায় প্রতি 
সন্ধেতে ৷ দিনেরবেলা যখন ছেলেমেয়েরা ইঙ্কুলে যায়, তখন জ্ঞানদানন্দিনী বাংলা প্রবন্ধ লেখার কসরত-করেন, মাঝে 
মাঝেই রবির কাছে এসে বলেন, তুমি আমার ভাষা করে দাও তো! 

কাদন্বরী যে আবার অসুস্থ হয়ে পড়েছেন, সে খবর রবি পেল বেশ কয়েকদিন পরে। ওদিকে তার আর যাওয়াই হয় 
া। এ বাড়িতে কে যেন একদিন কথাচ্ছলে জানাল, নতুন বউঠানের চেয়ে বড় বন্ধ জার কে? নতুন বউঠানের যে আর 
একজনও বন্ধু নেই । 

পরদিন বেলাবেলি রবি জোড়াসীকোয় এসে পৌঁছোল বটে, কিন্তু তার মনের মধ্যে এরুটা অপরাধবোধ কাজ করছে। 
সে অসুস্থ নতুন বউঠানকে দেখতে এসেছে, এমনি এমনি আসেনি। আগে সব কিছুই ছিল অকারণ । কোনও কথা না বলেও 
দুজনে একসঙ্গে কত সময় 

তিলতলার মহলটি নিঃশব্দ শুনেই রবি বুঝল জ্যোতিদাদা বাড়িতে নেই ৷ জ্যোতিরিন্্রনাথ তীর জাহাজ নিয়ে খুবই 
নিত 
বড় কারখানা আছে। জ্যোতিরিন্দ্রনাথ নিলামে যে জাহাজের খোলটি কিনেছেন সেটিকে পূর্ণাঙ্গ করে তোলার জন্য তিনি 
অনেক কারখানার খুরছেন, কিছু সকলেরই হাতে অনেক কাজ? কেউই বহর খালেকের আগে হাত দিতে পারবে না। শেষ 
পর্যন্ত একটি সাহেব কোম্পানিকে রাজি করানো গেছে, কিন্তু তাদের কাজও চলছে অত্যন্ত শ্রথ গতিতে । 

তিনতলায় উঠে এসে রবি দেখল, কাদন্বরী পাশ ফিরে শুয়ে আছেন তীর পালঙ্কে, ঘরে আর কেউ নেই । রবির রাগ 
হল। এত বড় বাড়ি, এত মানুষজন, অথচ একজন রুগীকে দেখাশুনো করার কেউ নেই ? কেমন যেন হয়ে যাচ্ছে 
পরিবারটি, কেউ কারুর ব্যাপারে মাথা গলায় না । একটা দাসী পর্যন্ত এসে নেই কাছে। 

রবি এসে শিয়রের কাছে দীড়াল। ঘুমিয়ে আছেন কাদ্বরী, রোগা হয়ে গেছেন এই কদিনেই। মুখখানি শীর্ণ, বেরিয়ে 
এসেছে কণ্ঠার হাড় । ডাকবে কি না, বুঝতে পারল না 'রবি। কাদস্বরীর শুয়ে থাকার মূর্তিটি এত করুণ ! যেন ঘোর জঙ্গলে 
গাছতলায় শুয়ে থাকা এক নির্বাসিতা রাজকন্যা । রবির খুব ইচ্ছা হল, সব কাজ ছেড়েছুড়ে সে নতুন বউঠানের সেবা 
করবে। কিন্তু কী করে সেবা করতে হয় তা যে.সে জানে না ! পায়ে হাত বুলিয়ে দিলে ভালো লাগবে? 

তখনই জেগে উঠলেন কাদম্বরী । স্নান হেসে বললেন, রবি ? কখন এসেছ? 


রবি বলল, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, ও বাড়িতে থাকছি ! 
কাদস্বরী বললেন, বাঃ, তাতে কী হয়েছে। তুমি সব সময় আমাদের কাছে থাকবে, এমন মাথার দিব্যি কে দিয়েছে? 
সুরো-বিবি তোমাকে নিয়ে কত আনন্দ করে । আমার কাছে সব সময় থাকতে তোমার ভালো লাগবেই বা কেন? 
-_ তোমার কী হয়েছে? 
__ কী একটা লক্ষ্মছাড়া অসুখ ! মাঝে মাঝে হাত-পা ব্যথা করে, বুক ব্যথা করে, মাথা তুলতে পারি না। 
_ ডাক্তাররা কী বলছেন ? আমি ডাক্তারসাহেবের সঙ্গে দেখা করব। 
__ অসুখের কথা ছাড়ো তো, রবি ! তোমার বিয়েতে কত আনন্দ-ফুর্তি হবে, সেই সময় আমি কি বিছানায় শুয়ে 
থাকব ? ঠিক সেরে উঠব তার আগে। 
রবি কয়েক চেয়ে রইল কাদম্বরীর দিকে। তারপর খানিকটা আবেগরুদ্ধ কণ্ঠে বলল, নতুন বউঠান, একটা কথা 
জিজ্ঞেস করব ? তুমি ঠিক উত্তর দেবে ? আমি যে...আমার যে বিয়ে হচ্ছে, তুমি তাতে খুশি হয়েছ? - 
কাদস্বরী ধড়মড় করে উঠে বসলেন, হাসি-কান্না-বিস্ময় মেশানো গলায় বললেন, ওমা, সে কি কথা গো ! খুশি হব না 
কেন? তোমার বিয়ে, আমাদের কত আনন্দের ব্যাপার । মেয়েটিকে বুঝি.-তোমার মনে ধরেনি ! না, না, বেশ মেয়ে, ভালো 
2 রা 
বলল, নতুন বউঠান সেরে ভালো হয়ে । তোমার অসুখ দেখলে আমার একটুও ভালো 
লাগে না । কিচ্ছু ভাল লাগেনা । আমি কালই ও বাড়ি ছেড়ে এখানে চলে আসছি, তোমার পাশে থাকব। 
75577159585 
মা মনে দুঃখ পাবেন । আমার জন্য তোমাকে মোটেই আসতে হবে না । আমি ঠিক সেরে উঠব বলছি তো! 
ধারণা, অসুখ বিসুখ সারাবার শ্রেষ্ঠ উপায় হাঁওয়া-বদল। সত্যেন্্রনাথ এখন আছেন: কর্নাটকের 
-বন্দর কারোয়ায়। খুবই মনোরম স্থান.। তিনি সেখানে যাওয়ার জন্য অনেকবার আহ্বান জানিয়েছেন। এবারে তার 
হট ভাই ও আরও অনেককে দিযে ছি বাতা করলেন সেই সমুদ্রের দিকে। থে হেনে বই, 
তারপর একটি সম্পূর্ণ জাহাজ ভাড়া করে তিনদিন সমুদ্রপথে পাড়ি 
| সেখান থেকে ফেরার কিছুদিনের মধ্যেই রবির বিবাহের সব ব্যবস্থা শুরু হয়ে গেল। 
নিন আরও কতজন যে এর সঙ্গে জড়িত ! বিএন POE ORE 
পোশাক হয়, গৃহিণীরা নতুন গয়না গড়ান, নিমন্ত্রিতদের তালিকা বানাবার ব্যাপারে দীর্ঘ আলোচনা চলে, ভোজের 
তালিকাটাও কম আলোচ্য নয়। রবির বন্ধুরা বলে রেখেছে, বিয়ের দিন যা-ই খাওয়া দাওয়া হোক, টি 
45577555575 
পাদেয়। 
হাজার নেলি MEE (i LR CE 
মন খুলে করাই ভালো। পারিবারিকভাবে নিমন্ত্রণের চিঠি ছাপা হলেও রবি তার বন্ধুদের নিজের হাতে চিঠি লিখে 
পৃথকভাবে আমন্ত্রণ জানাল । প্রিয়নাথ সেনকে সে লিখল : 


১২৫ 


প্রিয়বাবু, 
আগামী রবিবার ২৪শে অগ্রহায়ণ তারিখে শুভদিনে শুভলগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভবিবাহ 
হইবেক। আপনি তদু'পলক্ষে বৈকালে উক্ত দিবসে ৬নং জোড়াসাকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া 
বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। 
ইতি 


অনুগত 
শ্ৰীরবীন্দ্রনাথ ঠাকুর 
চিঠিখানি পেয়ে বেশ অবাক হল প্রিয়নাথ । এর যে মাথামুণু কিছুই বোঝা যাচ্ছে না। রবীন্দ্রের বিবাহ হচ্ছে তা তো 
জানা, সে ছেলেমানুষের মতন একখানি চিঠি রচনা করেছে, কিন্তু বিয়েটা হচ্ছে কোথায় ? সে জোড়াসীকোর বাড়িতে যেতে 
বলেছে, সেখান থেকে কি বরযাত্রী হিসেবে যাওয়া হবে ? কনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয় সব সময়। কিন্তু রবি যে 
লিখেছে, ওই জোড়াসাকোর বাড়িতেই 'বিবাহাদি সন্দর্শন করিয়া’? * 
প্রিয়নাথ জিজ্ঞেস করল. নগেন্্রনাথ গুপ্তকে। নগেন বলল, আমিও তো ওই একই চিঠি পেয়েছি। ঠিক বুঝতে পারছি 
না! 
রবির বিবাহ হল নতুন মতে ৷ তার শ্বশুর বেণী রায়ের টাকাপয়সা নেই। তার কন্যাকে যাতে ঠাকুরবাড়ির বধূর 
উপযুক্ত বন্ত্রাঙ্কার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, সে জন্য ঠাকুরবাড়ি থেকেই নানারকম গয়না ও শাড়ি পাঠিয়ে দেওয়া 
হয়েছে। কলকাতায় একটা বাড়িও ভাড়া করে দেওয়া হয়েছে ওঁদের জন্য, যশোর থেকে ভবতারিণী, তার মা ও অন্যান্য 
আত্মীয়স্বজন এসে রয়েছে সেই বাড়িতে । কিন্তু শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিবেচনা করল, সবই যখন তাদেরই দেওয়া, তখন ওই 
ভাড়াবাড়িতে আর বর ও বরযাত্রীদের পাঠাবার কী দরকার ! জোড়াসাকোর বাড়িতে সব চুকিয়ে ফেললেই তো হয় ! 
ফুল দিয়ে সাজানো অশ্বশকটে নয়, পায়ে হেটে একখানি মাত্র বারান্দা ঘুরে রবি এল অন্দরমহলের বিবাহ আসরে । 
হিন্দু মতে এর আগে আইবুড়ো ভাত খাওয়া এবং গায়ে হলুদ বর্ণ সবই হয়েছে, আদি ব্রাহ্মসমাজের বিয়েতে শুধু শালগ্রাম 
শিলাকে সাক্ষী রাখা হয় না। রবি পরেছে গরদের কাপড় ও কাধে একটি পারিবারিক শাল, মাথায় সে মুকুট পরেনি । রবি 
দাড়াল একটা পিঁড়ির ওপর, কনেকে আর একটা পিঁড়িতে বসিয়ে ঘোরানো হল সাত পাক । কনে জড়সড় হয়ে এমন মাথা 
নিচু করে আছে যে তার মুখখানি. দেখাই যায় না। 
এরপর বর-কনে দুজনেই হেঁটে হেঁটে এল দালানে । এখানে হল সম্প্রদান। 
এ বাড়ির কোনও পুত্র বিবাহ করে সংসারী হলেই তার জন্য বরাদ্দ করা হয় একটি মহল । রবির জন্য একটি বেশ বড় 
ঘর নতুন আসবাবে সুসজ্জিত করা হয়েছে। আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই ঘরে বসল বাসর। 
দেবেন্দ্রনাথ আসেননি । পুত্র-কন্যাদের বিবাহ-অনুষ্ঠান সাঙ্গ হবার কয়েকদিন পর তিনি যৌতুক পাঠিয়ে দেন, এটাই 
তাঁর প্রথা ৷ দাদারাও অনেকে অনুপস্থিত, রবির বিবাহ উৎসব কেমন যেন অনাড়ম্বর। বাসরে আমোদ-প্রমৌদও কিছুটা 
নিপ্রাণ, কেউ কেউ গান গাইছে, ঠিক যেন জমছে না। | ; 
এ বাসরে অন্য পুরুষ নেই। কাচ্চা-বাচ্চা ও বয়স্ক মহিলারাই উপস্থিত । রবির কাকিমা ত্রিপুরাসুন্দরী বললেন, ও রবি, 
তুই হেন এমন গায়ক থাকতে আর কেউ যে সাহস করে গাইতে পারছে না। তুই একটা গান ধর না ! 
মাঝে মাঝেই রবি চোখ দিয়ে একজনকে খুঁজছে। আর সবাই আছে । শুধু একজন নেই । কাদম্বরীকে দেখা যাচ্ছে না 
কোথাও কাদম্বরী বলেছিলেন রবির বিয়েতে তিনি খুশি হয়েছেন । সত্যি কি সেটা তার মনের কথা ? কোনও আচার- 
অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না তাকে । 

" উৎসবের সব ভার নিয়েছেন জ্ঞানদানন্দিনী, তিনি দশভূজার মতন সব দিক সামলাতে পারেন, তার পাশে কাদ্বরী 
যেন নিতান্তই অপ্রয়োজনীয় । রবি যেন কল্পনায় দেখতে পেল, কাদম্বরী একা নিজের ঘরের জানলার কাছে দীড়িয়ে আছেন। 
ঘরের বাতি জুলেনি, অন্ধকারের মতন নিঃসঙ্গতা জড়িয়ে আছে তাকে। 

বিবাহ বাসরের প্রধান ব্যক্তিটির কি অন্যমনস্ক হয়ে থাকার উপায় আছে ? সবাই ঠেলাঠেলি করছে তাকে, রবি জোর 
করে হাসি ফোটাচ্ছে মুখে । তার বুকের ভেতরটায় যেন একটা ফাটা বাশির বেসুরো আওয়াজ শোনা যাচ্ছে। 

মেয়েদের দঙ্গল বারবার বলছে, অমন চুপ করে আছ কেন, রবি, তুমি একটা গান ধরো, গান গাও ! 

রবি তখন তার স্বর্ণদিদির লেখা একটা গান গেয়ে উঠল : আ মরি লাবণ্যময়ী, কে ও স্থির সৌদামিনী... 

কনেটির নাম আজ থেকে বদলে গেছে। ভবতারিণী নাম একেবারে চলে না। তার নতুন নাম হয়েছে মৃণালিনী । 
ওড়নায় মুখ ঢেকে সে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে, যেন তার কপাল ঠেকে যাবে মাটিতে । তান দেওয়ার ভঙ্গিতে রবি সেই 
অবগুষ্ঠিতার মুখের সামনে হাত নেড়ে নেড়ে বারবার বলতে লাগল, কে ও স্থির সৌদামিনী... কে ও স্থির সৌদামিনী... 

সবাই হেসে আকুল ! 

রবি আরও দুষ্টুমি করতে লাগল ভীড়কুলো খেলার সময় । একটা কুলোর ওপর চাল থাকে, ভাড়ে করে সেই চাল 
একবার করে ভরে ফেলে দিতে হয়। মেয়েরা তখন নানারকম কৌতুক করে। সেই খেলা শুরু হতে না হতেই রবি 
ভীড়গুলো সব উপুড় করে দিতে লাগল। | 

ত্রিপুরাসুন্দরী ব্যস্তসমস্ত হয়ে বললেন, ওকি, ওকি করছিস রবি ? ভীড়গুলো সব উলটে পালটে দিচ্ছিস কেন? 

রবি ফ্যাকাসে ভাবে হেসে বলল, জানো না কাকিমা, সবই যে ওলোট পালোট হয়ে গেল আজ থেকে ! 


১২৬ 


9২৮ ॥ 


+  ধর্মনগর একটি ক্ষুদ্র মফঃস্বল শহর । সেখানে রাজ সরকারের একটি ছোটখাটো বাড়ি আছে। কিন্তু সন্ত্রীক, সপারিষদ 
মহারাজ বীরচন্দ্রের পক্ষে সে বাড়ি অনুপযুক্ত । তাই শহরের একটু বাইরে রাজকীয় তাবু খাটানো হয়েছে। তিনটি হাতি ও 
দশটি ঘোড়াও রাখা হয়েছে কাছাকাছি, এ অঞ্চলে হাতি-ঘোড়াই প্রধান যান-বাহন, গরুর গাড়িতে বিপদের আশঙ্কা আছে, 
জঙ্গলের মধ্যে যখন-তখন হিংস্র শ্বাপদের উপদ্রব হয়। 

প্রধান তাবুতে বীরচন্ত্রের সঙ্গে রয়েছে তার নবোঢা পত্নী মনোমোহিনী ৷ এর মধ্যে তার অনেকখানি পরিবর্তন হয়েছে, 
সে আর ডানপিটে, কৌতুকময়ী বালিকাটি নয়, শরীর বেশ ডাগর, তার হাবভাবে ফুটে ওঠে রাজমহিষী সুলভ গাল্তীর্য। 
মনোমোহিনী বুদ্ধিমতী, সে বুঝেছে যে মহারাজের উপযুক্ত সঙ্গিনী হয়ে উঠতে না পারলে প্রাসাদে তার মর্যাদা থাকবে না। 
মহারাজও কিছুদিন পরেই তাকে নজরের আড়াল করে দেবেন। এখন সে মহারাজের নর্মসঙ্গিনী শুধু নয়, বীরচন্দ্রের 
কবিতাও আগ্রহের সঙ্গে শোনে, বোঝার চেষ্টা করে। সেবা-যত্রে সে মহারাজকে তীর প্রধানা মহারানী ভানুমতীর শোক 
অনেকটা ভুলিয়ে দিয়েছে। 

বীরচন্ত্র রাজধানী ছেড়ে এতদূর এসেছেন শুধু রাজ্য পরিদর্শনের কারণে নয়, তার অন্য একটি কৌতুহল আছে। 

বীরচন্তরের পূর্ববর্তী কোনও রাজা রাজধানী ছেড়ে বেশিদিন বাইরে থাকেননি, সম রাজ্যটি কখনও ঘুরেও দেখেননি। 
সিংহাসনটি অন্য কে কখন জবরদখল করে নেয়, তার তো ঠিক নেই। ভ্রাতৃবিরোধ এবং সেনাপতিদের বিশ্বাসঘাতকতার 
ঘটনায় এই বংশের ইতিহাস পরিকীর্ণ। 

বীরচন্দ্রের সে রকম কোনও ভয় নেই। তার সিংহাসন এখন . মোটামুটি নিষ্কণ্টক ৷ যুবরাজ রাধাকিশোরের ওপর তিনি 
রাজকার্য পরিচালনার ভার দিয়েছেন, তাকে সাহায্য করবেন মহারাজের নিজস্ব সচিব রাধারমণ ঘোষমশাই। এই 
ঘোষমশাইয়ের বিশ্বস্ততা ও দক্ষতার ওপর বীরচন্দ্রের পূর্ণ আস্থা আছে। বীরচন্ত্র ভ্রমণবিলাসী ও সৌন্দর্যপিপাসু, তাই মাঝে 
মাঝে দূরে দূরে যান। ৰ 

সকালবেলা দশখানি লুচি ও এক জামবাটি ভর্তি মোহনভোগ দিয়ে জলখাবার সেরে বীরচন্দ্র অশ্বারোহণে বেরিয়ে 
পড়লেন। সঙ্গী শুধু শশিভূষণ, আর পিছনে তিনজন বন্দুকধারী দেহরক্ষী । ডিসেম্বর মাস, তবু শীত তেমন প্রবল নয়। 
বীরচন্ত্র পরে আছেন পাৎলুন ও. কোট, মাথায় পাগড়ি, অশ্বপৃষ্ঠে চলার সময়েও তার মাঝে মাঝে গড়গড়া টানা চাই, একজন 
ইরোবরদের সঙ্গে সঙ্গে ছুটছে, মহারাজের ইঙ্গিত পেলেই সে গড়গড়ায় নলটি এগিয়ে দিচ্ছে। 

শশিভৃষণ ধুতি-পারঞ্জাবি পরে আছেন, উর্ধ্বাঙ্গে একটা শাল জড়ানো । ঘোড়ায় চড়তে গেলেই যে বিলাতি পোশাক 
পরতে হবে, এমনটা তিনি বিশ্বাস করেন না । তার সঙ্গে রয়েছে একটা বড় চামড়ার কেস ভর্তি ক্যামেরা । সামনে পাহাড়ের 
সারি, তা নিবিড় বনানীতে আবৃত ৷ সরু পায়ে চলা পথ ছাড়া কোনও তৈরি পথ নেই, মাঝে মাঝে দু'পাশের গাছের ডাল 
এসে গায়ে লাগে । এদিকের পাহাড়গুলি বড় নয়, টিলাই বলা যায়, তবু আকাশের গায়ে এই ঢেউ. খেলানো দিগন্তরেখা বড় 
মনোহর । 


শশিভূষ 
কলকাতায় অনেকে ভাবে, ত্রিপুরায় বুঝি শুধু পাহাড় আর জঙ্গল, শহর-টহর কিছু নেই । 
ৃ হেসে বললেন, আর আমি বন-গীয়ে শিয়ালরাজা ! তোমাদের কলকাতার লোকদের কথা আর বল না ! তারা 
সব পশ্চিমমুখো ! পুবের দিকে তাকাতে জানে না। সূর্য ওঠে পুবে, আর কলকাতার শিক্ষিত লোকেরা বিলেতের দিকে চেয়ে 
প্রণাম ঠোকে। তোমাদের. এক কবি হেম বাড়ুজ্যে লিখেছেন : 
চিন ব্ৰহ্মদেশ অসভ্য জাপান 
তারাও স্বাধীন তারাও প্রধান * 
ভারত শুধুই ঘুমায়ে রয়। 
আচ্ছা বল তো, জাপান কি সত্যই অসভ্যদের দেশ ? জাপানিরা কোনওদিন বাইরের কোনও শক্তির কাছে পরাধীন 
হয়নি। ওদের সম্রাট সূর্য দেবতার বংশধর ৷ সেখানকার সব লোক বৌদ্ধ, তারা হয়ে গেল অসভ্য ? তোমাদের কবি চিন, 
ব্রহ্ষদেশকেও অসভ্য বলেছেন নাকি? 
শ্রশিভৃষণ একটু বিব্রতভাবে উত্তর দিলেন, আপনি ঠিকই বলেছেন মহারাজ, এসব অজ্ঞতার ফল । চিন-জাপান সম্পর্কে 
অনেকেই কিছু জানে না। এই দেখুন না, জাপানে যে সূর্যকে দেবতা না ভেবে দেবী রূপে কল্পনা করা হয়, তাই বা জানে 


১২৭ 


ক'জনা ? আসলে হয়েছে কী জানেন, এই ভারতের ওপর বারবার আক্রমণ এসেছে উত্তর আর পশ্চিম থেকে । আগে 
মোগল-পাঠানরা এল, তারপর পর্তুগিজ-ওলন্দাজ-ফরাসি-ইংরেজরা । সেই জন্যই ভয়ে বা বিস্ময়ে বা ভক্তিতে গদগদ হয়ে 
এদেশের মানুষ তাকিয়ে থাকে পশ্চিম দিকে। 
মহারাজ রাগতভাবে বললেন, যারা চিন-জাপানকে অসভ্য বলে, তারা যে ব্রিপুরাকে জংলী ভাববে, তাতে আর আশ্চর্য কী ! 
শশিতৃষণ বললেন, হেম বাড়ুজ্যে লিখেছেন বলেই যে সকলে ওরকম মনে করে, তার কোনও মানে নেই। আমার তো 
ওই কবিতাটি পড়ে হাসি পেয়েছিল 
মহারাজ বললেন, থামো তো তুমি আমার ঢের জানা আছে। কলকাতার মানুষ তাদের অজ্ঞতা ঢাকবার জন্য 
বি 
টান ০৭0485757557878545% 
চলল পাহাড় শ্রে' 
একটু পরে বীরচন্ত্র হঠাৎ বিষয় পরিবর্তন করে বললেন, বুঝলে মাস্টার, আজ আমার মনটা একটু খারাপ ! 
শশিভৃষণ সচকিতভাবে জিজ্ঞেস করলেন, কেন মহারাজ ? 
বীর খানি রণ হল । শৌফের ছকে তা দিতে দিতে তিনি বললেন, কথাটা তোমাকে বলা উচিত 
কি না জানি না। আমার কনিষ্ঠা রানী আজ আমাদের সঙ্গে আসবার জন্য আবদার করছিল। বয়েস তো কম, একেবারে 
অবুঝ । আমি বললাম, আমাদের ঘোড়ায় চেপে যেতে হবে, পান্ধি যাবার রাস্তাও নেই । তাতে সে বলে, সে নাকি ঘোড়ায় 
চড়তে জানে । মণিপুরে থাকতে শিখেছে। 
শশিভূষণ বললেন, তা হলে তাকে নিয়ে এলেন না কেন, মহারাজ ? 
বীরচন্দ্র বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে ? ত্রিপুরা রাজ্যের রানী প্রকাশ্যে ঘোড়ায় চড়ে যাবে, লোকে তার 
মুখ দেখবে, আমাদের বংশ মর্যাদা ধুলোয় লুটোবে না? 
শশিভৃষণ বললেন, আমাদের কলকাতায় কিন্তু অসুবিধে হতো না। সেখানকার বড় মানুষেরা স্ত্রীদের সঙ্গে নিয়ে 
রা ছে কে নিরব আয নিজে সারা 
মহারাজদের দেখেছি, সাহেব মেমদের পাশাপাশি বউ নিয়ে হাওয়া খাচ্ছেন। 
. বীরচন্দ্র এ কথাগুলি যেন শুনলেন না। আপনমনে বললেন, আসবার সময় দেখলাম, ছলো ছলো নয়নে তাকিয়ে 
আছে। এখন নিশ্চয় কাদাকাটি করছে সে। 
ণ বললেন, মহারাজ, আমি একটি প্রস্তাব ? আপনি কলকাতায় একটা অট্টালিকা বানান। সেখানে 
আপনি মাঝে মাঝে গিয়ে থাকবেন । আমার মনে হয়, এটা দরকার। 
বীরচন্ত্র জকুঞ্চিত করে কয়েক মুহূর্ত শশিতৃষণের দিকে তাকিয়ে রইলেন । তারপর বললেন, দরকার ? কেন, কিসের 
দরকার ! 
শশিডূষণ বললেন, আপনি-যাওয়া-আসা করলে আপনার কর্থ,বরিপর রাজ্যের কথা সেখানকার মানুষ জানবে ।. আর 
কলকাতা মারফত সারা ভারত জানবে । কলকাতা এখন ভারতের রাজধানী । গোটা পৃথিবীতে কলকাতার সুনাম । কত দূর 
দূর দেশ থেকে জাহাজ আসে, এমনকি ভূগোলকের উল্টো পিঠ আমেরিকা থেকেও জাহাজ আসে কলকাতা বন্দরে। 
ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধিতে রমরম করছে কলকাতা শহর। আপনি বোধহয় অনেকদিন যাননি । কত সুরম্য প্রাসাদ নির্মিত 
হয়েছে সেই নগরীতে । ভারতের বড় লাট, ছোট লাট দু'জনেরই থাকেন কলকাতায়, সেই টানে রাজা-মহারাজা, 
বব বহর যে কলকাতার এল থাকেল, ইজ লই) হা ঘর অনাদি সব রাজাারই 
উচিত সেখানে । আপনার 


শশিভূষণকে থামিয়ে দিয়ে বীরচন্ত্র রুক্ষ স্বরে বললেন, থাক, আমাকে আর কলকাতার গুণপনা শোনাতে হবে না।, 
আমি কলকাতায় গেছি, অত মানুষের ভিড় আমার ভালো লাগে না ! 

শশিভূষণ চুপ করে গেলেন। 

এবারে. ওঁদের পাকদণ্ডি ধরে চড়াইয়ে উঠতে হবে । অতি সাবধানে অশ্বচালনা করতে হবে এখানে মাঝে মাঝেই এক 
পাশে খাদ তবে স্নিগ্ধ বাতাস বইছে, শোনা যাচ্ছে নানারকম পাখির ডাক, অরণ্য থেকে ভেসে আসছে টাটকা সবুজ গন্ধ । 
তীর্থযাত্রীরা ছাড়া এ পথ দিয়ে আর কেউ যায় না, একটি কাঠুরেরও দেখা পাওয়া গেল না। 
না অভিমানের কান্নায় ভেসে যাচ্ছে 

মুখ । 

অরণ্যের এই নিস্ত্ধতার মধ্যে কথা বলতেও ইচ্ছে করে না। শশিভূষণ অভিভূতভাবে দু'পাশের গাছপালা দেখতে 
দেখতে এগোলেন। 

হঠাৎ একটা যেন হলুদ রঙের উক্কা ছিটকে এল জঙ্গল থেকে। সেটা ঝাপিয়ে পড়ল বীরচন্ত্রের ঘোড়ার ওপর । প্রথমে 
87177558584, 

ঘোড়াটার টুটি কামড়ে ধরে গর্জন করে উঠল বাঘটা । তখন একটা বিকট কোলাহল শুরু হয়ে গেল। হুঁকোবরদার 

ভয়ে পালাতে গিয়ে পড়ে গেল খাদে। দেহরক্ষী দু'জন বন্দুক তাক করতে গিয়ে দেখল টোটা ভরা নেই। বীচ কাছে 
বন্দুক নেই যদিও, কিন্তু কটিবন্ধে ঝুলছে তলোয়ার । ঘটনার আকস্মিকতায় তিনি এমনই বিহ্বল হয়ে গেলেন যে টানাটানি 
করেও তলোয়ার কোষমুক্ত করতে পারলেন না। ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন মাটিতে ৷ 

দেহরক্ষীদের মধ্যে একজন বন্দুকে টোটা ভরার পরেও এমনই কম্পিত হাতে গুলি চালাল যে তা বাঘটার ধারে কাছেও 
গেল না। বাঘটা এবার ঘোড়াটাকে ছেড়ে বীরচন্দ্রে দিকে আক্রমণ-উদ্যত হয়েছে। 
১২৮ 


শশিভৃষণ নিজের ঘোড়া থেকে লাফিয়ে নেমে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে অন্য দেহরক্ষীটির হাত থেকে কেড়ে নিলেন 
বন্দুক ৷ তারপর সোজা বাঘটির মাথার দিকে পরপর দুটি গুলি চালালেন। কিছুকাল আগে তিনি বিশিষ্ট শিকারী ছিলেন, 
তার লক্ষ্যভ্রষ্ট হবার কথা নয় । বাঘটি আর মাথা তুলতে পারল না। 

শশিভৃষণ বীরচন্ত্রকে তুলে ধরে বললেন, মহারাজ, আপনার লাগেনি তো? 

বীরচন্দ্র এখনও কোনও কথা বলতে পারছেন না । শুধু দু'দিকে মাথা নাড়লেন। শশিভুষণ ধুলো ঝেড়ে দিতে লাগলেন 
তার পোশাকের । দেহরক্ষী দু'জন এখন অকারণ ট্যাচামেচি করছে, তাদের ধমক দিয়ে তিনি বললেন, ইঁকোবরদার কোথায় 
গেল, তাকে খোজো। 

ঘোড়াটির গলা থেকে গলগল করে রক্ত পড়ছে, চিৎকার করছে মৃত্যু যন্ত্রণায়, তার বাচার কোনও আশা নেই। বন্দুকে 
আবার টোটা ভরে শশিভৃষণ ঘোড়াটির ভব যন্ত্রণা শেষ করে দিলেন। 

সমথ ঘটনাটি ঘটে গেল মাত্র দু'তিন মিনিটের মধ্যে। কতখানি বিপদ যে ঘটতে পারত এবং প্রায় বিনা ক্ষতিতে যে 
উদ্ধার পাওয়া গেল, তা উপলব্ধি করতে সময় লাগল আরও কিছুক্ষণ । 

ইকোবরদার বেশি নীচে পড়েনি, ৮585৮727508 


নানারকম। গায়ে ছাপ ছাপ দেওয়া বেশ বড় আকারের চিতা, এর চামড়া অতি মূল্যবান। একজন দেহরক্ষী জিজ্ঞেস করল, 
মহারাজ, এর চামড়াটা খুলে নেব? 
বীরচন্দ্র আবার দুদিকে মাথা নাড়লেন, হাতের ইঙ্গিতে সরে যেতে বললেন তাদের ৷ এবার নিজে কাছে এসে ভালো 


করে দেখলেন তার আততায়ীকে। সাধারণ বাঘের চেয়েও চিতা অনেক দুঃসাহসী ও হিংস্র। আজ ত্রিপুরার সিংহাসন শূন্য 
হয়ে যেতে পারত। 

তিনি পা দিয়ে ঠেলে ঠেলে মৃত বাঘটিকে নিয়ে এলেন খাদের কিনারে। তারপর জোর ধাক্কা দিয়ে ফেলে দিলেন 
অনেক নীচে । ঘাড় ঝুঁকিয়ে সেটা দেখার পর শশিভৃষণের দিকে ফিরে বললেন, মাস্টার, তুমি আমার জীবনরক্ষা করলে, 
এজন্য একটা পুরস্কার তোমার প্রাপ্য । 

শশিভূষণ বিনীতভাবে বললেন, আপনি যে ইচ্ছা প্রকাশ করলেন, এটই আমার বড় পুরষ্কার । আর কিছু চাই না । আমি 
কর্তব্য করেছি মাত্র। 

বীরচন্দ্র বললেন, উহু, এটা শুধু কর্তব্য নয়, বীরত্ব । সাহস। ত্রিপুরা রাজ্যকে তুমি অরাজকতা থেকে বাচালে। এর 
পুরস্কার তো তোমাকে নিতেই হবে। কী সেই পুরষ্কার জান? 

শশিভূষণ চুপ করে রইলেন। বীরচন্ত্র তীর হাত থেকে বন্দুকটি নিয়ে বললেন, এর যথার্থ পুরঙ্কার, এই মুহূর্তে তোমার 


ছু বিস্কারিত হয়ে গেল শশিৃষণের। হবীরচ্ত্ের শীতল কাহ শুনেই বোঝা যায় তিনি কৌতুক করছেন না ! 
তৰু তিনি খানিকটা অবিশ্বাসের সঙ্গে বললেন, এত বড় পুরস্কারের যোগ্য তো কিছু আমি করিনি ! 
বীরচন্দ্র বললেন, তুমি একজন মাস্টার, তোমার তো বন্দুক ধরার কথা নয়। তোমার উচিত ছিল ভয়ে কাপড় নষ্ট করে 
৮ 
২2709 sated lta এটা কী ধরনের মস্করা। 
ফেলে আবার বললেন, ত্রিপুরার মহারাজ একটা সামান্য বাঘের আক্রমণ থেকে আত্মরক্ষা 
০৮১ এটা কি তার পক্ষে গৌরবের কথা ? তার অপদার্থ দেহরক্ষীগুলো বন্দুক ধরতেই শেখেনি। ত্রিপুরার মুকুট 
রক্ষা করল কি না এক ধুতি পাঞ্জাবি পরা বাঙালিবাবু ? ঠাকুর লোকেরা শুনে হাসবে। নাঃ, এর কোনও প্রমাণ রাখা যায় না। 
বাঘের থাবায় আসলে মরেছ তুমি, বুঝলে? 
দেহরক্ষীরা পাংশু মুখে ঘেঁষার্েষি করে দীড়িয়ে আছে। তাদের দিকে কটমট করে তাকিয়ে বীরচন্দ্র বললেন, এই 
হারামজাদারা, তোরা যদি একটা কথা বলিস তা হলে গর্দান যাবে। 
বীরচন্্র বন্দুক উচিয়ে রইলেন শশিভূষণের দিকে । তিনি ভয় পাননি, তার ওষ্ঠ তিক্ত হয়ে গেছে। এই মুহূর্তে যদি মৃত্যু 
হয়, তবে তার মুখে লেগে থাকবে একটা বিরক্তির ছাপ। 
বীরচন্দ্র এরার আপনমনেই বললেন, আমি কখনও নিজের হাতে মানুষ মারিনি। আজই কি প্রথম মারব ? বড় বিশ্রী 
ব্যাপার । এই মাস্টারটি ছবি তোলার অনেক কিছু বোঝে । এমন লোক কি আর পাব? 
“বন্দুক নামিয়ে তিনি বললেন, ওহে মাস্টার, তোমার প্রাণটা বাচাবার একটা রাস্তা আছে। শপথ করো, এই ঘটনা 
কোনওদিন কারুর কাছে প্রকাশ করবে না ! 
শশিভৃষণ কোনও উত্তর দিলেন না। 
এবার খানিকটা মিনতির সুরে বললেন, এখানে তো একটা কথাও উচ্চারণ করবেও না, এমনকি কলকাতায় 
তোমার বাড়ির লোকদের চিঠি লিখেও জানাবে না। 
শশিভৃষণ তবু বললেন না কিছুই। 
বীরচন্্র শশিকুষণের কাছে এসে তীর কাধে হাত রেখে বললেন, কথা দাও, মাস্টার । তোমার কথাই যথেষ্ট । তুমি 
আমার প্রাণ বাচিয়ে, আমার মানটা বীচিযো। 
শশিতৃষণ বললেন, এতদিন আমায় দেখছেন, আপনার বোঝা উচিত ছিল, নিজের সম্পর্কে বেশি কিছু বলা আমার 
স্বভাব নয় ৷ যাই হোক, এবার কি আমরা ফিরে যাব, না এগোব ? 
বীরচন্ত্র বললেন, ফিরব কেন ? যাব, শেষ পর্যন্ত যাব। 
তিনি দেহরক্ষীদের একটি অশ্বে আরোহণ করলেন। তারপর একটু আগের সব কিছু যেন ভুলে গিয়ে হালকা গলায় 
বললেন, মাস্টার, তুমি বন্দুক চালাতে শিখলে কোথায় ? আমার ধারণা ছিল, কলকাতার কলেজে পড়া বাবুরা কলম ছাড়া 
আর কিছু ধরতে জানে না। 


প্রথম আলো (১ম)--১৭ ১২৯ 


শশিভৃষণ নিজের বংশের কথা বিশদ না করে শুধু বললেন, আমার উঠতি বয়েসটা কেটেছে মুর্শিদাবাদে সেখানকার 
বনে-জঙ্গলে শিকার করেছি। 

__ বাঘও মেরেছ নিশ্চয়ই । প্রথম বাঘ এরকম চটপট কেউ মারতে পারে না। 

-+তা মেরেছি দু'একটা । 

__ ছিলে বাঘ শিকারী, তারপর মাস্টারির মতন নিরীহ কাজ বেছে নিয়ে এলে কেন এখানে ? 

-__ আমার উত্তরটা শুনলে হয়তো বিশ্বাসযোগ্য হবে না, মহারাজ ৷ এসেছি ব্রিপুরাকে ভালোবেসে । 

-_ বিশ্বাস-করা সত্যি শক্ত । সবাই আসে কোনও না কোনও মতলবে, স্বার্থের সন্ধানে । নিঃস্বার্থ ভালোবাসা যে বড় 
দুর্লভ বস্তু ! মাস্টার, তুমি ত্রিপুরা রাজ্যটিকে ভালোবাস, না এখানকার কোনও সুন্দরীতে তোমার মন মজেছে? 

শশিতৃষণের এখন গল্প করার মেজাজ নেই। মুখের সামনে বন্দুক তুলে যদি কেউ হত্যার হুমকি দেয়, তারপর কারই 
বা মেজাজ ঠিক থাকে। কিন্তু বীরের স্বভাব যেন শিশুর মতন, তিনি এরই মধ্যে হালকা গলায় হাসছেন। 

কয়েকবার চড়াই-উত্রাইয়ের পর তারা এসে থামলেন একটা ঝরনার সামনে । সমতল থেকে অনেকখানি উচ্চে, 
চতুর্দিকে ঘোর.জঙ্গল, যতদূর দেখা যায় শুধু পাহাড় ও উপত্যকা । ঝরনাটার এক পাশে একটা ছোট মন্দির, কাছাকাছি 
জঙ্গল পরিষ্কার করা, এদিক-সেদিকে ছড়িয়ে রয়েছে কয়েকটা পাথরের উনুন, পোড়া কাঠ, ভাঙা মালসা'। বোঝা যায়, 
তীর্থযাত্রীরা এখানে রান্না করে খায়। 

মন্দিরটি এমন কিছু দর্শনীয় নয়, কিন্তু পাশেই দেয়ালের মতন যে খাড়া পাহাড়, সেদিকে তাকিয়ে দু'জনেই বিস্ময়ের 
শষ কে লন সেই পাবে নলের গায়ে খোলাই করা আছে একটি বিশাল মুখ তা ডিনটি মস এক দিকে 

মহারাজ অস্ফুট স্বরে বললেন, কালভৈরব ! 

শশিভূষণ ঘোড়া থেকে নেমে চামড়ার ব্যাগ খুলে ক্যামেরা বার করলেন । এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, 
আরও অনেক খোদাই করা মূর্তি আছে। ওই যে বিষ্ণু সুদর্শন চক্র, গরুড়... 

ঝরনাটির জলধারা ক্ষীণ, হেঁটে পার হয়ে এলেন দু'জনে । পাহাড়ের গায়ে দেখতে লাগলেন একের পর এক মূর্তি। 

বীরচন্্র বললেন, এই সেই উনকোটি তীর্থ ! 

শশিভৃষণ বললেন, এ পর্যন্ত আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম গল্প কথা। এই দুর্গম পাহাড়ের গায়ে কে 
এত তি খোদাই করে ব্রাখবে ? কার জন্য ? মন্দিরেও তো কেউ থাকে না। 

বললেন, উনকোটি ! তার মানে জান? এক কোটির থেকে মাত্র একটি কম। এত মূর্তি ও ছবি যে আছে, তার 

সব আজ পর্যন্ত কেউ দেখেনি। শুনেছি, হাজার বছর আগে শিবের ভক্তরা এখানে এসব করে গেছে। প্রতি বছর 
147 
Et, এ যে শিল্পের । ইতিহাসের খনি ! এখানে আসার আগে আমি কোনও দিন.উনকোটির নামও 
শুনিনি। 

স্ট্যান্ডের ওপর ক্যামেরা বসিয়ে ছবি তোলার ব্যবস্থা হল। কোনওটা বীরচন্্র তুলছেন, কোনওটা শশিভূষণ ৷ ছবি 
অবশ্য ভালো আসার সম্ভাবনা কম । এখানকার আকাশ মেঘলা, যথেষ্ট আলো নেই। 

পাহাড়ের ধারে ধারে খাদ নেমে গেছে। দেখা যায় অনেক দূর পর্যন্ত । কোনও কোনও স্থানে নীচে নামার জন্য সিঁড়ির 
চিহ্ন রয়েছে। অর্থাৎ এক কালে সিঁড়ি ছিল, এখন ক্ষয়প্রাপ্ত । তবু সেই চিহ্ন ধরে নামতে নামতে আরও দেয়াল-চিত্র ও ভাক্কর্য 
দেখা যায়। শশিভৃষণ এরই মধ্যে এক শো"র বেশি দেখছেন, সত্যি যেন শেষ নেই । বেশি নীচে নামতে সাহস হয় না, তা 
হলে জাবার ওপরে ওঠা খুবই কষ্টকর হবে। তা ছাড়া এক 'জায়গা থেকে স্পষ্ট দেখা গেল, নীচের উপত্যকা অরণ্য মর্দন 
করে চলেছে হাতির পাল। 

বীরচন্দ্রের ভারি চেহারা, পাহাড়ে বেশি ওঠা-নামা করলে তিনি শ্রান্ত হয়ে পড়েন, শ্বাসকষ্ট হয়। শশিভূষণ এক এক 
নিক দেখে এসে মহারাজকে মূর্তির বণ দেন। বর্ষা বিফু-মহেশ্বর, হনুমান, গণেশ, নানান তঙ্গিমার কিরুরী, বুদ্ধ ও 

শিব, ভগীরথ, রাবণ কী নেই ! এক সময় শশিতৃষণও পরিশ্রান্ত হয়ে পড়লেন, তবু ফিরে যেতে ইচ্ছে করে না । মহারাজের 
পাশে বসে তিনি সম্পূর্ণ এলাকাটির পরিপার্শ্বের রূপ উপভোগ করতে লাগলেন 

এক সময় তিনি অভিভূতভাবে বললেন, মহারাজ, ত্রিপুরার যে এত সম্পদ আছে, তা সারা ভারতবর্ষের মানুষের জানা 
উচিত । অজন্তার কথা শুনেছেন ? মহারাষ্ট্রের এক দুর্গম অঞ্চলে পাহাড়ের গুহার মধ্যে বৌদ্ধ শিল্পীরা কী সব অপূর্ব 
শিল্পসম্পদ রেখে গেছেন। বহুকাল লোকে সেই সব শিল্পকীর্তির কথা জানতই না । ইংরেজরা এই শতাব্দীতে পুনরাবিষ্কার 
করেছে । ইংরেজরাও কি ত্রিপুরায় এই উনকোটির সন্ধান জেনেছে? 

তন্ময় হয়ে চেয়ে আছেন, কোনও উত্তর দিলেন না। 

শশিভৃষণ আবেগের সঙ্গে বললেন, আমার ইচ্ছে করে সারা জগতের মানুষকে ডেকে এনে দেখাতে । কিন্তু আমার কথা 
কে শুনবে? সেইজন্যই বলছিলাম, মহারাজ, কলকাতায় ত্রিপুরা সরকারের একটা. কেন্দ্র থাকলে এই সব জিনিসের প্রচার 
হতো ! ভারতের রাজধানীতে এখন সারা পৃথিবীর মানুষই আসে। 

যেন ধ্যান ভঙ্গ করে বীরচন্দ্র বললেন, ই ! তোমার প্রস্তাবের সারবত্তা আছে, তা ঠিক । তা হলে সেই ব্যবস্থাই করা 
যাক। বাড়ি বানাতে সময় লাগবে। তার আগে কলকাতা শহরে একটা বড়সড় বাড়ি ভাড়া করলেই হয়। তার এক অংশে 
আমি গিয়ে মাঝে মাঝে থাকব । আর এক অংশে হবে আমার সরকারের দফতর | তুমি হবে সেই দফতরের নিয়ামক । 
রর শশিভূষণ চমকে উঠে বললেন, আমি ? না, না, আমি না ! অপর কারুর ওপর ভার দিন, ও দায়িত্ব নিতে আমি রাজি 

|| 

বীরচন্দ্র ভুরু কুঞ্চিত করে বললেন, তোমারই প্রস্তাব, অথচ তুমি রাজি নও কেন ? 


১৩০ 


শশিভুষণ বললেন, আমি ত্রিপুরাতেই থাকতে চাই। এখানে.আরও কত কী দেখার আছে। কলকাতায় চাকরি করা 
আমার পক্ষে সম্ভব নয় ! : 

-__ আমি যদি বলি তোমায় যেতেই হবে? তোমার পাঠশালায় তো ছাত্র জোটে না । আমি ঠিক করেছি, ও পাট এবার 
. চুকিয়ে দেব। রাজধানীতে একটা কলেজ বানাব, সেখানে সাধারণ ঘরের ছাত্ররাও পড়বে, রাজকুমাররাও ইচ্ছে হলে 
পড়বে । তবে, সে কলেজ বানাতে তো দেরি লাগবে, ততদিন তুমি কী করবে? তোমার যে আর চাকরি থাকবে না? 

-- আপনার এখানে চাকরি না থাকলে আমি পরিব্রাজক হব। ইংরেজের রাজত্ব সীমার মধ্যে আমি কোনওদিন চাকরি 
করতে যাব না। পরম করুণাময়ের কৃপায় নিজের ব্যয়ের সংস্থান আছে.। 

-__ ওহে শশীমাস্টার, তুমি দেখছি বেশ ঘাড়-বেঁকা। আমি বললাম, তোমাকে কলকাতায় যেতেই হবে, তুমি তা 
প্রত্যাখ্যান করলে ! কোনও রাজা-মহারাজের মুখের ওপর কেউ এমন কথা বলে ? তার ফল কী হয় জান না? 

_ যদি বেয়াদপি করে থাকি, তা হলে ক্ষমা করবেন, মহারাজ । আপনি কুমারদের পাঠশালা তুলে দিচ্ছেন, আমিও 
ইস্তফা দিচ্ছি। আমি আর কোনও চাকরি চাই না। ' | 

__ ইস্তফা দেবার তো আর প্রশ্নই ওঠে না। রাজার মুখের ওপর যদি কেউ কথা বলে, তাতে রাজার ক্রোধের উদ্রেক 
হয়। যে-রাজার ক্রোধ নেই, তাকে কেউ মানে না। রাজার ক্রোধ হলে সেই বেয়াদবকে শাস্তি দিতেই হয়। তোমাকে শাস্তি 
দিতে আমি বাধ্য । | 

__ শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। 

-__ মাথা পেতেই নিতে হবে তোমায়। তোমার ধড় থেকে মাথাটা বিচ্যুত হয়ে যাবে। সবার চোখের আড়ালে । 
তোমার ধড় কিংবা মাথা কেউ আর খুঁজে পাবে না । জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হবে, কোনও এক সময় তা নিয়ে ভোজের 
উৎসব করবে অন্য জন্তুরা। র্‌ 

-_ মহারাজ, আজ সকালে আপনি এক বিচিত্র মেজাজে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার আমাকে পৃথিবী থেকে অদৃশ্য 
করে দেবার কথা বললেন । কিন্তু এত তাড়াতাড়ি পৃথিরী ছাড়ার একেবারেই ইচ্ছে নেই আমার ৷ 

বীরচন্ত্র হা-হা শব্দে উচ্চহাস্য করলেন। দীড়িয়ে বললেন, তোমার মতন একটি গুণীকে একেবারে শেষ করে 
দিতে আমারই কি ইচ্ছে হয় ? আমাকে বাধ্য করো না। আমার কথা মানো, শাস্তি পেতে হবে না। কলকাতায় যাও, আমার 
জন্য বাড়ি প্রস্তুত করে রাখো । কলকাতায় গেলেও তুমি তো ইংরেজের রাজত্বে চাকরি করছ না, তুমি প্রতিনিধি থাকছ 
স্বাধীন ত্রিপুরায় ! আঃ, এবার ছোট রানীকেও কলকাতায় নিয়ে যাব। তাকে একদিন ঘোড়ায় চড়াব কেল্লার মাঠে, গঙ্গার 
ধারে ! সে কত খুশি হবে ! 


7২৯ ॥ 

08২ 
নরেন্দ্র মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে, আবার প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে। ভক্তি নয়, ঈশ্বরকে পাবার 
ব্যাকুলতা নয়, সে যায় শুধু ভালোবাসার টানে । তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের যে তীব্র ভালোবাসা, বুক ভরা ব্যাকুলতা, সে 
যেন তার কোনও ব্যাখ্যা খুঁজে পায় না। আবার এমন নিঃস্বার্থ ভালোবাসাকে অস্বীকারও করা যায় না। ভালোবাসার জন্য 
0১৮৮8 রা ব্যক্তিত্ব অয়ঙ্কান্তমণির 

র র নরেন্দ্র স্নিগ্ধ মাধুর্য অনুভব করে। তার য় র আকর্ষণ আছে। রঙ্গ- 
রসিকতায় মেতে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ তিনি গভীর ভাবের দিকে চলে যান । তার সঙ্গ ছেড়ে উঠে আসতে ইচ্ছে করে 
না। কিন্তু যখন তার ভক্তবৃন্দ বিভিন্ন ঠাকুর দেবতার নামে গদ্গদ্‌ হয়, যখন তিনি বলেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের সার 
কথা, তখন নরেন্দ্র বিশ্বাসে ঘা-লাগে, সে ফুঁসে ওঠে। সে ছাড়া রামকৃষ্ণ ঠাকুরের মুখের ওপর প্রতিবাদ করতে আর কেউ 
সাহস পায় না। রামকৃষ্ণ ঠাকুরও নরেন্দ্র কথা শুনে রাগ করেন না, হেসে ওঠেন। 

নরেন্দ্র বন্ধু রাখাল একসময় নরেন্দ্র সঙ্গে ব্রাহ্মসমাজে যেত, নিরাকার ব্রহ্ম ছাড়া আর কোনও ঠাকুর-দেবতায় বিশ্বাস 
করবে না বলে শপথ নিয়েছিল, এখন সে সাকারবাদী হয়েছে। দিব্যি দক্ষিণেশ্বর মন্দিরের কালীঠাকুরকে পুজো করতে 
যায়। নরেন্দ্র সে জন্য একদিন রাখালকে ধমকাতে গিয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর বললেন, তুই-নিজে না মানিস না মানিস, 
ওকে বকিস কেন ? ও বেচারি তোকে দেখলেই ভয়ে ভয়ে থাকে । 

রামকৃষ্ণ ঠাকুর কোনও বিষয়েই নরেন্দ্রকে জোর করেন না। নরেন্দ্র তর্ক করুক, নাস্তিকতার বড়াই করুক, তাও ঠিক 
আছে, শুধু বেশিদিন নরেন্ত্রকে না-দেখলে তিনি ছটফট করেন। নিজেই সিমলে পাড়ায় নরেন্দ্র পড়ার ঘরে গিয়ে উপস্থিত হন। 

রামকৃষ্ণ ঠাকুরের দু’ একটি ব্যবহার নরেন্দ্রর পক্ষে খুবই অস্বস্তিজনক ৷ কেউ মিছরি, পেস্তা বাদাম, কিসমিস দিয়ে 
৯৮5 ES ES Ee Se Li 
নরেনের আরও দু'জন বন্ধু সেখানে উ I র অগ্রাহ্য করে রামকৃষ্ণ ঠাকুর তাকে বললেন, তুই এগুলো খা, 
আমি দেখব ! মহা মুশকিলের ব্যাপার । গ্রাম্য দার মিরার জলা ভাত জিনিত 
খাওয়ান। কিন্তু শহরের ছেলেরা বন্ধুদের সঙ্গে ভাগ না করে কিছু খায় নাকি ! 

আর হচ্ছে অতিশয়োক্তি। এক ঘর মানুষের মধ্যে রামকৃষ্ণ ঠাকুর নরেনের প্রশংসা করে তাকে একেবারে আকাশে 
তুলবেন। একদিন কেশব সেনের সঙ্গে তুলনা করায় নরেনের লজ্জায় মাথা কাটা যাবার জোগাড় । রামকৃষ্ণ ঠাকুর ফস করে 


১৩১ 


বলে বসলেন, কেশবের তুলনায় 'নরেনের অন্তরের শক্তি ষোলোগুণ বেশি ! ছি ছি ছি, এমন কথা বলার কোনও মানে হয়? 
কোথায় বিশ্ববিখ্যাত, ধী সম্পন্ন, পরম শ্রদ্ধেয় কেশব সেন, আর কোথায় একটা কলেজের ছোকরা । নরেন্দ্র কি নির্বোধ যে 
নিজের অন্যায্য প্রশংসা শুনে বিগলিত হবে, সে তীব্র প্রতিবাদ জানিয়েছিল 

কথা কানে হাটে । একজনের কথা আর একজনের কাছে পৌঁছে দিতে বাঙালিরা খুব তৎপর । যথাসময় রামকৃষ্ণ 
ঠাকুরের এই উক্তি কেশব সেনের কানেও তুলে দিল কিছু লোক । কেশববাবু কিন্তু রাগ করলেন না, তার সহজাত উদারতায় 
বললেন, ওই ছেলেটার গুণপনা বিকশিত হলে আমি অবশ্যই খুশি হব । 

অন্য ভক্তদের সামনে রামকৃষ্ণ ঠাকুর প্রায়ই বলেন, তোরা সব এক থাকের, নরেন আর এক থাকের। কিংবা কয়েক 
জন ভক্তের দিকে তাকিয়ে বলেন, তোরাও সবাই কুসুম, কেউ দশ, কেউ পনেরো, কেউ বড্ড জোর বিশ দল বিশিষ্ট পদ্ম, 
কিন্তু নরেন যে সহস্দল কমল ! এত সব লোক আসে, কিন্তু নরেনের মতন আর কেউ না। অন্যরা কলসি, ঘটি এসব হতে 
পারে, নরেন হচ্ছে জালা । ডোবা, পুষ্করিনীর মধ্যে নরেন হচ্ছে বড় দিঘি যেমন হালদারপুকুর ! মাছের মধ্যে নরেন রাঙা- 
চক্ষু বড় রুই, আর সব... পোনা কাঠি বাট এই সব ! 

অন্য সব ভক্তদের এই ধরনের মন্তব্য ও তুলনা পছন্দ হবার কথা নয়। কারুর কারুর গা্রদাহ হয়। কয়েকজন ঘুরিয়ে 
ফিরিয়ে নরেন্দ্র নামে নিন্দা-মন্দ ছড়াবার চেষ্টা করে। 

রামকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নরেনের সঙ্গে অনয দু'একজনের তর্ক লাগিয়ে দিয়ে দেখেন। মহে ও দকষিনশবরে 
প্রায়ই আসেন। তিনি ইংরেজিতে কৃতবিদ্য এবং শ্রদ্ধেয় শিক্ষক, বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে পড়ান, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরও 
তাকে মাস্টার বলে ডাকেন। একদিন নরেন্দ্র পঞ্চবটিতে একা বসে আছে। রামকৃষ্ণ ঠাকুর তার হাত ধরে টানতে টানতে 
সহাস্যে বললেন, আজ তোর বিদ্যে বুদ্ধি বোঝা যাবে। তুই তো মোটে আড়াইটে পাশ করেছিস, আজ সাড়ে তিনটে পাশ 
করা মাস্টার এসেছে। চল, তার সঙ্গে কথা কইৰি ! 

58 55৮88 
প্রথমে বই পড়া জ্ঞানের কথা আসে, তারপর বিচার, বুদ্ধি ও বিশ্বাস। মাস্টারমশাই সংসারী মানুষ, আবার ইন্দ্রিয়াতীত 
হা Lod oa cA LEN ln Sn 

আসেন ? এ কথাটা শুনলেই নরেন্র হেসে উঠতে ইচ্ছে করে। কেউ একজন বলল, আমি ঈশ্বরের প্রতিনিধি 
দু তাকে নিয়ে নাচানাচি শুরু করল আর অমনি তা সত্যি হয়ে গেল ? এর প্রমাণ কোথায় ? অন্যদের মতে, বিশ্বাস 
থেকেই প্রমাণ আসে। 'বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর’ । বিশ্বাস শব্দটির ব্যাখ্যা নরেন্্রর কাছে অন্যরকম ৷ জ্ঞান, 
অভিজ্ঞতা ও নিজস্ব বিচারবোধ, এর থেকেই গড়ে ওঠে বিশ্বাস । আর অন্যদের মতে, সত্যিকারের বিশ্বাস অর্জন করতে 
হলে বুদ্ধি ও বিচারবোধকে বিসর্জন দিতে হবে। নরেন্দ্র এ কথাটা কিছুতেই মানতে পারে না। সে বরাবরই তার মতামত 
তীব্র কণ্ঠে জাহির করতে ভালোবাসে । কথা বলতে বলতে তার কণ্ঠস্বর উচ্চগ্রামে ওঠে, মাটির ওপর ঘুষি মেরে সে বলে, 
অন্যে যা বলে, তা আমি চোখ বুজে বিশ্বাস করব? কিছুতেই না। 

রামকৃষ্ণ ঠাকুর আগাগোড়া মিটিমিটি হাসেন ও দু'জনের মুখের দিকে তাকান । তর্ক থামলে, মাস্টার বিদায় নেবার পর 
তিনি বললেন, পাশ করলে কী হয়? মাস্টারটার মাদী ভাব, কথা কইতে পারে না। নরেন হচ্ছে খাপ খোলা তরোয়াল ! 

নরেন্দ্র লজ্জা পেয়ে বলে, ছি ছি, এ কী বলছেন । মাস্টারমশাই কি কিছু মনে করলেন? ওঁর কাছে মাপ চেয়ে নেব। 

প্রশ্নটি বেশ গুরুতর । আগে দক্ষিণেশ্বরে কিছু কিছু লোক আসত তার কারণ, রামকৃষ্ণ ঠাকুর সরল ও 
রসালো গল্পের ছলে ধর্মের ব্যাখ্যা করেন। ওঁকে দেখলেও খুব ভালো লাগে, মনে হয় খুব কাছের মানুষ ৷ কিন্তু ইদানীং কিছ 
কিছু লোক ওঁকেই ঈশ্বরের অবতার বলে ভাবতে শুরু করেছে। রামকৃষ্ণ ঠাকুর তার তার প্রতিবাদ করেন না, নিজের মুখে কিছু 
বলেনও না। 

একদিন কয়েকজন. ভক্ত ব্রাহ্মদের নিরাকারবাদের তুলনায় সাকারবাদই যে হিন্দু ধর্মকে এতকাল ধরে রেখেছে। তা 
লা মাছ 
করা যায়। সেই প্রতিমার সামনে চক্ষু বুজে বসে ধ্যান করলে সত্যিই সেই ঠাকুর জীবন্ত হয়ে ওঠেন। রামকৃষ্ণ ঠাকুর তো 
যখন-তখন কালীর সঙ্গে গিয়ে কথা বলেন, অন্য ভক্তদেরও এরকম অভিজ্ঞতা হয়েছে। 

নরেন্দ্র বিরক্ত হয়ে বলে উঠল, মশাই, এসব আপনাদের অন্ধ বিশ্বাস। 

এবার রামকৃষ্ণ ঠাকুরের অন্যরকম প্রতিক্রিয়া হল। তিনি খানিকটা ধমকের সুরে নরেন্দ্রকে বললেন, বিশ্বাসের আবার 
অন্ধ কি রে? বিশ্বীসমাত্রই তো অন্ধ । বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি ? হয়. বল শুধু ‘বিশ্বাস’, না হয় বল 'জ্ঞান'। 
তা না হয়ে আবার ‘অন্ধ বিশ্বাস’, চোখওয়ালা বিশ্বাস-_ এ কী রকম? 

নরেন্দ্র হঠাৎ খুম দমে গেল। এখানে আসতে হলে একেবারে অন্ধবিশ্বাস রাখতে হবে ? না, না, সে পারবে না। 
ভালোবাসার জন্যও পারবে না । 

নরেন্দ্র দক্ষিণেশ্বরের পথ মাড়ানো বন্ধ করল। সে আর আসে না। আসে না তো আসেই না। সে না এলে অন্য 
কয়েকজন ঈর্ষাকাতর ভক্তের সুবিধে হয়, তারা কুটুস কুটুস করে নরেন্দ্রর নামে নিন্দে ছড়ায় । 

বি এ পরীক্ষার ফল বেরিয়ে গেছে, মেধাবী ছাত্র হলেও নরেন্দ্র পাশ করেছে মাঝারি ভাবে । পৈতৃক পেশা নেবার জন্য 
সে শিক্ষানবিসি শুরু করেছে আ্যাটার্নি অফিসে । অধিকাংশ সময় কাটায় বন্ধুদের সঙ্গে । বাড়িতে বেশি থাকেই না, কারণ 
সেখানে সব সময় বিয়ের তাড়না ৷ বিশ্বনাথ দত্ত একটার পর একটা মেয়ে দেখেই চলেছেন। এক এক জায়গায় কথা প্রায় 
পাকা হয়ে গিয়েও খুঁটিনাটির জন্য ভেঙ্গে যায়। 

গান আর আড্ডা নরেন্দ্র খুব প্রিয় । কখনও একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে সারা রাত হইহই করতে করতে ঘোরা 
হয় কলকাতা শহরে কখনও কোনও বাগানবাড়িতে যাওয়া হয়। নস্যি, চুরুট এবং রান্নায় খুব বেশি ঝাল খাওয়া ছাড়া 
নরেন্দ্রর অন্য কোনও নেশা নেই, কিন্তু তার বন্ধুরা কেউ কেউ যুগের হাওয়া অনুযায়ী মদ্যপানও করে, বেশ্যাপল্লীতেও যায় । 
১৩২ 


সংসর্গ অনুযায়ী মানুষের চরিত্র বিচার হয় । যারা নরেন্দ্রর নামে অপবাদ ছড়াতে উৎসুক, তারা বলাবলি করতে লাগল. যে 
নরেন্দ্র আজকাল মদ্যপান ও পতিতালয়ে যাওয়া-আসা শুরু করেছে। 

এসব কথা নরেন্দ্রর কানে আসে । সে বুঝতে পারে যে রামকৃষ্ণ ঠাকুরের দু'একজন শিষ্য তার সম্পর্কে খোজখবর 
নেবার জন্য তার বাড়ির কাছে ঘোরাঘুরি করে । শরৎ নামে একজন শিষ্য নরেন্দ্র এক প্রতিবেশীর কাছে জিজ্ঞেসবাদ 
করছিল । প্রতিবেশীটি বলল, ধুর মশাই ওর কথা আর বলবেন না। এমন ত্রিপণ্ড ছেলে কখনও দেখিনি, বি এ পাশ করেছে 
বলে যেন ধরাকে সরা দেখে । বাপ-খুড়োর সামনেই তবলায় চাটি দিয়ে গান ধরল, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট 
খেতে খেতে চলল-_ এই রকম সব ব্যাপার । 

নরেন্দ্র অহংকার প্রবল । কেউ তার নামে মিথ্যে বদনাম দিলে তো প্রতিবাদ করেই না, বরং তার উত্তর শুনে অন্যদের 
পিলে চমকে যায় । বদনামকারীরা সাধারণত আড়ালপ্রিয়, সামনে ভালো মানুষটি সেজে থাকে । নরেন্দ্র তাদের মুখের ওপর 
বলে, এই দুঃখ কষ্টের সংসারে নিজের দুরদৃষ্ট ভুলে থাকবার জন্য কেউ যদি মদ খায় কিংবা বেশ্যা বাড়ি গিয়ে সুখী হয়, 
আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই ৷ শুধু তাই নয়, আমি যদি কখনও নিশ্চিত ভাবে বুঝি যে আমিও ওই' সব করে কিছুটা 
সুখ পাব, তা হলে কারুর ভয়ে পিছিয়ে যাব না ! . 

নরেন্ত্রর মনে কোনও একটা বিশ্বাস আছে যে দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটি কখনও তার সম্পর্কে এসব কথা 
বিশ্বাস করবেন না । আর তিনিও যদি ভুল বোঝ্যেন, তা হলে আর ভালোবাসার মাহাত্ম্য রইল কী ! 

রামকৃষ্ণ ঠাকুরের সামনে যখন কেউ কেউ নরেন্দ্র নামে অপবাদ দেয়, তিনি হাসেন । কখনও বা রেগে উঠে বলেন, 
দুর শালা ! নরেনের নামে ওসব কথা বলবি তো তোদের আর মুখ দেখব না ! নরেন সপ্তর্ষির একজন ও কখনও নষ্ট হতে 
পারে? 
এক একদিন নরেন নিজেই ঠাকুরকে পরীক্ষা করতে যায়। কিংবা দক্ষিনেশ্বর তাকে টানে, সে অন্য জায়গায় 
যাবে ভেবে হঠাৎ উপস্থিত হয় দক্ষিণেশ্বরে । কিংবা বন্ধুদের সঙ্গে প্রবল আড্ডায় মেতে আছে, তারই মধ্যে উঠে দাড়িয়ে হন 
হন করে রওনা দেয় দক্ষিনেশ্বরের দিকে । সেখানে গিয়ে কিন্তু সে মূর্তি পূজা নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করতে ছাড়ে না । এমনকি 
অদ্বৈতবাদও মানতে পারে না সে। সব মানুষ, এমনকি সব বস্তুর মধ্যেই ঈশ্বর আছেন ? তাহলে, চোর-ডাকাত-খুনেদের 
মধ্যেও ঈশ্বরের অবস্থান ? ঘটি-বাটি-গামলাও ঈশ্বর ? 

" একদিন উইলসনের হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানাপিনা চলছিল। এক সময় অকারণেই নরেন্দ্র মন উচাটন 
হল, বন্ধুদের ছেড়ে সে চলে এল দক্ষিণেশ্বরে ৷ আট-দশজন ভক্ত হয়ে রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন তার ঘরের 
সামনের বারান্দায় । কিছু একটা গল্প বলছেন, সবাই শুনছে গভীর মনোযোগ দিয়ে । এমন সময় নরেন্দ্র এসে সেখানে দীড়াল। 

রামকৃষ্ণ ঠাকুর খুব স্বাভাবিক রুষ্ঠে বললেন, এসেছিস ? বোস। | ৃ 

নরেন্দ্র উদ্ধতভাবে বলল, আগে একটা কথা জানিয়ে রাখি । আমি হোটেল থেকে খেয়ে এসেছি। লোকে যাকে অখাদ্য 
বলে, তাই খেয়েছি। আপনার জলের পাত্র, ঘটি-বাটি ছুলে যদি অপবিত্র হয়, তা হলে বলে দিন, কিছু ছোব না। 

র ঠাকুর একটুক্ষণ অপলক নয়নে চেয়ে রইলেন নরেন্দ্র দিকে । তারপর আস্তে আস্তে বললেন, তুই যা খুশি 
৮7877888554 
খেয়েও যদি কেউ বিষয়-বাসনায় ডুবে থাকে, তবে তা শোর-গরু খাওয়ার চেয়েও কোনও অংশে নয়। তুই অখাদ্য 
খেয়েছিস, তাতে আমার কিছুই মনে হচ্ছে না। 

তিনি নরেন্দ্রকে কাছে ডাকলেন । তার একটা হাত ধরে বললেন, এই দেখ, তোকে আমি ছুঁয়ে দিলাম । আমার 
কোনও বিকার হল না। 

নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। ইনি গরু-শুয়োর খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না ? আজ পর্যন্ত কোনও সাধু-সন্ন্যাসী কি 
এমন কথা উচ্চারণ করতে পেরেছেন ? আর কোনও মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা ? নিজের খাওয়া- 
দাওয়া সম্পর্কে রামকৃষ্ণ ঠাকুরের বাছ-বিচার আছে। কিন্তু অন্যদের ব্যাপারে সহনশীল ৷ সাধারণত গুরুরা শিষ্যদের 
আচার-আচরণ সম্পর্কে বেশি কঠোর । অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়ে শিষ্যদের ত্যাগী হতে বলেন। আর ইনি? 

ক্রমশ নরেন্দ্র. বুঝতে পার্ল, বিশ্বাস শব্দটার অর্থ সকলের কাছে এক নয়। সে ধরে রেখেছে, যা যুক্তিসিদ্ধ নয়, তা 
বিশ্বাস করা যায় না। অর্থাৎ বিশ্বাস আর যুক্তি অঙ্গাঙ্গী জড়িত । আর রামকৃষ্ণ ঠাকুর বিশ্বাস শব্দটি বলেন উপলব্ধি অর্থে । 
যে-কোনও বিষয়ের যে তাৎপর্য, তার উপলব্ধি হলে তখন আর কোনও প্রশ্ন জাগে না। সেই উপলব্ধিটাই রামকৃষ্ণ ঠাকুরের 
ভাষায় “অন্ধ বিশ্বাস’ ? 

অমন উপলব্ধি কী ভাবে হয় ? ৃ 

আর একটা প্রশ্নও নরেন্দ্র মনের মধ্যে ঘোরে । রামকৃষ্ণ ঠাকুর যে সবার সামনে তাকে এতবড় বড় বলেন, সে কি 
তার যোগ্য । সত্য না হোক, এটা ওর প্রত্যাশী । অমন সরল-সুন্দর মানুষটির এই প্রত্যাশার উপযুক্ত সে হবে কী করে? 

বজ্রপাতের মতন একটি ঘটনায় এই সব প্রশ্ন তার মন থেকে উপে গেল। 

বরানগরে থাকে নরেন্দ্র বন্ধু ভবনাথ চাটুজ্যে। সে নরেন্দ্রকে এতই ভালোবাসে যে, তাকে দেখে রামকৃষ্ণ ঠাকুর 
একদিন রঙ্গ করে বলেছিলেন, তুই আগের জন্মে নরেন্দ্র ইস্তিরি ছিলি বোধহয় ! সেই-ভবনাথ তার বাড়িতে প্রায়ই 
নরেন্্রকে নেমন্তন্ন করে খাওয়ায় । আরও দু'জন বন্ধু, সাতকড়ি আর দাশরথিও কাছাকাছি থাকে, তারাও আসে । সেরকমই 
একদিন খাওয়াদাওয়া ও গান-বাজনায় অনেক রাত হয়ে গেল, আর বাড়ি ফেরা যাবে না। নরেন্দ্র শুয়ে পড়ল সেখানেই। 
নরেন্দ্র বাড়ি না ফেরার আর একটি গৃঢ় কারণ আছে, পরদিন সকালেই বাবা তার জন্য আর একটি পাত্রী দেখতে যাবেন 
এবং নরেন্ত্রকে সঙ্গে নিয়ে যেতে চান। নরেন্দ্র দিদিমার ধারণা হয়েছে যে, দক্ষিনেশ্বরের রামকৃষ্ণ সাধুর পাল্লায় পড়েই 
নরেন্দ্র বিয়ে করতে চায় না। সাধুই নিষেধ করেছে । নইলে, বয়েসকালের ছেলে, বিয়ের দিকে মন যাবে না কেন? এখনই 
জোর করে ওর বিয়ে দেওয়া দরকার। 


১৩৩ 


আলো নিবিয়ে সবাই শুয়ে পড়েছে, একসময় ঘুমিয়েও পড়ল । ' 

গভীর রাতে জানলার বাইরে কে যেন ডাকল, নরেন, নরেন ! 

প্রথমে নরেন্দ্ররই ঘুম ভাঙল । কেউ কি সত্যি তাকে ডাকছে, না স্বপ্ন ? আবার সেই ডাক, খুব ব্যাকুল কণ্ঠস্বর । 

নরেন্দ্র ধড়মড়িয়ে উঠে জানলা খুলে জিজ্ঞাসা করল, কে? 

রাস্তায় দাড়িয়ে আছে নরেন্দ্র পাড়ার একটি ছেলে, তার নাম হেমালী। সে বলল, নরেন, শিগগিরই বেরিয়ে আয়, 
তোর বাড়িতে খুব বিপদ ! 

খালি গায়ে, খালি পায়ে ছুটে বেরিয়ে এসে নরেন্দ্র জিজ্ঞেস করল, কী হয়েছে? ওরে ! শিগগির বল, কী হয়েছে? 

নরেন্দ্র তার হাতে চেপে ধরে বলল, অসুস্থ ? এখনও আছেন তো? 

হেমালী বলল, কী জানি... নেই বোধহয় । 

এত রাত্রে গাড়ি পাওয়া যাবে না।.নরেন্দ্র ছুটতে লাগল । রাত্রির দ্বিতীয় প্রহর পেরিয়ে গেছে, নরেন্দ্র যখন সিমলেয় 
পৌছোল, তখন প্রায় ভোর। | 

বিশ্বনাথ দত্ত সেদিনও অফিস করেছেন। অফিস থেকে আলিপুরে গিয়েছিলেন এক মক্কেলের দলিলপত্র দেখতে । বাড়ি 
ফেরার পর বুকে একটু একটু ব্যথা বোধ করছিলেন, বেশি গুরুত্ব দেননি । বহুদিন থেকেই তীর ডায়বেটিস, কিছুদিন আগে 
হৃদরোগের লক্ষণ প্রকাশ পেলেও তিনি তার জীবনযাত্রার ধরন বদল করেননি, তিনি ভোজনবিলাসী, প্রতি রাত্রে উত্তম 
পানাহার ছাড়া তার মন ওঠে না। আজও আহারাদি সেরে স্ত্রীকে বললেন, বুকে একটা মলম মালিশ করে দিতে । বুকের 
ব্যথা চলছে, তার মধ্যেই তিনি গড়গড়ার নল মুখে নিয়ে তামাক টানছেন ও লেখাপড়ার কাজ করছেন । একবার উঠে গিয়ে 
তিনি বমি করলেন, সেই অবস্থাতেও স্ত্রীকে বললেন, কাল সকাল সকাল বেরুব, বিলের বিয়ের পাকা কথা দিয়ে আসব, 
জামা-কাপড় ঠিক করে রেখো । তার কিছুক্ষণ পরেই সব শেষ। 

‘নরেন্দ্র মৃত পিতার পায়ের কাছে হাটু মুড়ে বসল । সে শক্ত মনের যুবা, কেউ কখনও তাকে কাদতে দেখিনি, পুরুষ 
" মানুষের কান্না সে ঘোর অপছন্দ করে । সে বসে রইল নিঃশব্দে । অনুতাপে তার বুকটা দগ্ধ হয়ে যাচ্ছে। ইদানীং সে তার 
বাবাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল । বেশ কিছুদিন বাবার সঙ্গে তার প্রায় কোনও কথাই হয়নি । শেষ সময়েও সে বাবার কাছে 
থাকতে পারল না ! যাবার আগে জ্যেষ্ঠ পুত্রকে একটি কথাও বলে যেতে পারলেন না বিশ্বনাথ । 

হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতন নরেন্দ্র কান্নায় আছড়ে পড়ল। 


5 
১ ৩০ ৪ 


কলকাতা শহরে বহিরাগত ছাত্রদের পৃথক পৃথক মেস আছে। সিলেটি মেস, কুমিল্লা মেস, ঢাকা মেস, নদীয়া মেস_ 
এই রকম সব নাম । ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা থেকেও ছাত্ররা পড়তে আসে কলকাতায়, তারা ৫ হয়ে থাকে 
এক একটি মেসে। এগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ১৯ নম্বর মুসলমান পাড়া লেনের মেসটি, কোনও জেলার নামে নাম 
নয়, সবাই এটিকে মুসলমান, পাড়া মেস বলে জানে এবং যে কোনও জেলা বা প্রদেশের ছাত্ররাই এখানে থাকতে পারে। 
সাধারণত মেধাবী ছাত্ররাই এখানে এসে ওঠে, প্রতি বছর এই মেসের বেশ কিছু ছাত্র বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় 
দেয়। . 

প্রেসিডেন্সি কলেজে ভরতের সহপাঠীরা অনেকেই থাকে এই সব বিভিন্ন মেসে, কেউ কেউ ভরতকে টেনে নিয়ে যায় 
নিজেদের মেসে আড্ডা দেবার জন্য । ভরত অবশ্য কুমিল্লা, ত্রিপুরা কিংবা সিলেট মেসে ভুলেও কখনও পা দেয় না। সে 
তার ত্রিপুরার পরিচয়টা একেবারে মুছে ফেলতে, চায় । কোথাও ছাপার অক্ষরে ত্রিপুরা নামটি দেখলেও তার বুক কেঁপে 
ওঠে । এক একদিন দুঃস্বপ্ন দেখে সে জেগে ওঠে, যেন জঙ্গলের মধ্যে বুক পর্যন্ত তাকে পুঁতে রাখা হয়েছে আবার, ভার দম 
বন্ধ হয়ে-আসছে, তার দম শেষ হয়ে আসছে ! কখনও একা একা পথ চলতে চলতে তার মনে হয়, তার পরিচয় জানতে 
পারলে কোনও গুপ্ত ঘাতক এখানেও এসে তাকে হত্যা করে যাবে। 

একা অবশ্য থাকে না ভরত, তার তিনজন বন্ধু খুবই ঘনিষ্ঠ, তারা ভরতের বাড়িতে আসে, তরত ওদের মেসে গিয়ে 
ঘণ্টার পর ঘন্টা সময় কাটায়। - 

যাদুগোপাল রায় থাকে ঢাকা মেসে আর দ্বারিকানাথ লাহিড়ী থাকে মুসলমান পাড়ায় । দুটি মেসের পরিবেশের তফাত 
আছে। ছাত্ররা অধিকাংশই বাবার টাকায় পড়তে আসে, যাদের অবস্থা বেশ সচ্ছল তারা অধ্যয়নটাকেই তপস্যা না করে 
অন্যান্য দিকে আকৃষ্ট হয়। গ্রাম থেকে কলকাতা শহরের মতন চোখ ধাঁধানো পরিবেশে এসে দেখে যে এখানে সহজে 
বিশিষ্ট হতে গেলে পয়সা খরচ করতে হয়, পয়সা খরচ করার অনেক পিচ্ছিল পথ আছে, সে সব পথে নিয়ে যাবার জন্য 
সঙ্গী-সাথীরও অভাব হয় নী । কিছু কিছু ছাত্র ক্লাস রুমে যাবার বদলে পতিতাপক্লীতে বেহুস হয়ে পড়ে থাকে । মফস্বল 
থেকে আসা অর্থবান ছাত্রদের নিঃস্ব করার জন্য কিছু কিছু আড়কাঠি লেগেই আছে। 

' ঢাকা মেসে কিছু ছাত্র আছে এ রকম, আর কিছু ছাত্র কট্টর নীতি-বাগীশ ব্রাহ্ম । এখানকার পরিচালনা ব্যবস্থা বেশ 

কঠোর । এই মেসগুলি সম্পর্কে সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনও দায়িত্ব নেই, ছাত্ররা নিজেরাই চালায় । এখানেই প্রথম 
গণতান্ত্রিক পদ্ধতি সম্পর্কে ছাত্রদের কিছুটা অভিজ্ঞতা হয়। প্রতিমাসে একদিন নিজেদের মধ্যে ভোট নিয়ে একজনকে 


১৩৪ 


পরিচালক ঠিক করা হয়, সে যে শুধু সমস্ত খরচ চালাবার দায়িত্ব নেবে তাই-ই নয়, প্রয়োজনে কোনও ছাত্রকে শাসনও 
করতে পারবে । পরের মাসে নতুন কারুকে নির্বাচন করার আগে প্রাক্তন পরিচালক সমস্ত হিসেব-নিকেশ এবং কোনও 
গাফিলতি হলে তার জবাবদিহি করতেও বাধ্য । এ ছাড়া কিছু কিছু কোড অফ কনডাক্ট আছে। যেমন কোনও ছাত্রই মেস 
বাড়ির মধ্যে মদ এবং নিষিদ্ধ মাংস নিয়ে আসতে পারবে না। পরিচালকের অনুমতি না নিয়ে সারারাত বাইরে কাটাতে 
পারবে না। এবং আত্মীয় পরিচয় দিয়েও কোনও স্ত্রীলোককে ভেতরে আনা নিষিদ্ধ । এই সব নিয়মের বিরুদ্ধতা করলে 
কোনও কোনও ছাত্রকে বহিষ্কার করে দেবারও দৃষ্টান্ত আছে। 

একটা ব্যাপার দেখে অবশ্য ভরতের মজা লাগে । যাদুগোপালের অতিথি হিসেবে সে ঢাকা মেসে কয়েক্কবার খেয়েছে । 
মির্জাপুরের এই তিনতলা বাড়িটির দোতলায় একটি হলঘর আছে। সবাই সেখানে মেঝেতে খবরের কাগজ পেতে একসঙ্গে 
রাত্তিরের খাবার খেতে বসে । কোনও কোনও ছাত্র জমিদার তনয় কিংবা উচ্চবংশীয় বন্ধে অন্যদের মতন খবরের কাগজের 
ওপর বসে না। নিজেদের আলাদা পশমের আসন নিয়ে আসে । কারুর কারুর সঙ্গে থাকে ঘিয়ের শিশি কিংবা সন্দেশ- 
রসগোল্লা বা মিষ্টি দইয়ের ভাড়। সেগুলি শুধু নিজের জন্য, অন্যদের দেবে না। ভরত এ রকম আগে দেখেনি । তার ধারণা 
ছিল, একসঙ্গে খেতে বসলে সবাই একরকম খায়। 

অঘোরনাথ বাঁড়ুজ্যে নামে বিক্রমপুরের একটি ছাত্র আরও একটি বিচিত্র কাণ্ড করে। রান্নার ঠাকুরটিকে সে ঠিক বিশ্বাস 
করে না। তার ধারণা, লোকটির গলায় পৈতে থাকলেও সে বদ্যিবামুন। আসল ব্রাহ্মণ নয়। তাই সে একটা ছোট হাঁড়িতে 
নিজের জন্য রোজ ভাত ফুটিয়ে নেয়। কিন্তু ঠাকুরের রান্না ডাল-তরকারি-মাছের ঝোল খেতে তার আপত্তি নেই। অন্য 
ছেলেরা ঠাট্টা করে বলে, আরে অঘোইরা, ঠাকুরের রান্না খাইলে যদি তোর জাইত যায়, তাইলে ডাইল-মাছের ঝুল খাস 
ক্যামনে? ভাত ছাড়া আর কিছু রান্দতে জানোস না বুঝি ! 

অঘোরনাথ নিরীহভাবে উত্তর দেয়, না রে ভাই, আমি জাত-টাত বুঝি না। আসবার সময় আমার মা মাথার দিব্যি 
দিয়ে বলে দিয়েছে, অবান্মণের হাতে ভাত খাবি না।আমি সত্যভরষ্ট হতে পারব না। বাড়ি গেলে বলব, না, মাগো, কথা 
রেখেছি, অন্য জাতের রাঁধা ভাত খাইনি । কেউ কি জিজ্ঞেস করে, অবাহ্মণের হাতে ডাল খেয়েছিস ? ঝোল খেয়েছিস ? 
তাই ওগুলো নিয়ে আমার মাথাব্যথা নেই। 

ভরতের বন্ধু যাদুগোপাল ব্রাহ্ম । সে মাঝে মাঝে ভরতকে তাদের প্রার্থনা সভায় নিয়ে যায়, ভরত কিন্তু প্রার্থনায় 
কখনও যোগ দেয় না, বাইরে বসে পত্র-পত্রিকা পড়ে। তার মা নেই, বাবা নেই, কোনও পরিবারের সঙ্গে যোগসূত্র নেই, 
তার জীবনে ঈ্বরেরও কোনও ভূিকা নেই সে একবার মৃত পেয়েছে, চরম ক্ষুধায় কষ্ট পেয়েছে, এই সব শাস্তি তাকে 
SEC As SU ON SIG Lat গর মশাই বলেছেন, দুর্ভিক্ষে যখন লাখ লাখ লোক মারা 
যায়, তখন ঈশ্বর কোথায় থাকেন ? ভরত আর এইটুকু জীবনেই দেখেছে, সমাজে যারা ক্ষমতাবান কিংবা ধনী, তারা নানা 
পাপ কার্য করেও ড্যাং ড্যাং করে দিব্যি ঘুরে বেড়ায় । 

ভার মহলা সরকারের কথাটি তরতের খুব মনে ধরেছে। যদিও তার গলায় সুর নেই তবু ভরত প্রায়ই গুনগুন 
করে, “পঞ্চভূতের ফাদে, ব্রহ্ম পড়ে কাদে... 

'যাদুগোপালদের মেসে ব্রাহ্ম বনাম হিন্দু ছাত্রদের প্রায়ই তর্ক যুদ্ধ লেগে যায়। হিন্দুরা' এক সময় কোণঠাসা হয়ে 
পড়েছিল, তাদের জাত-পাত, ছোঁয়াছুঁয়ি, হাজার রকম কুসংস্কার আর তেত্রিশ কোটি দেব-দেবী নিয়ে শিক্ষিত সম্প্রদায় 
নানারকম ঠাট্টা ইয়ার্কি করত ৷ ব্রাহ্মরা দাবি করে, তারা হিন্দু ধর্মের সংস্কার ঘটিয়ে একেশ্বরবাদের প্রতিষ্ঠা করেছে, শিক্ষিত 
তরুণরা এক সময় দলে দলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল, ব্রাহ্মরা সেই স্রোত প্রতিহত করেছে। 

বংশানুক্ৰমিক হিন্দু ছাত্ররা এই সব দাবির জবাব দিতে পারত না। হঠাৎ যেন নববলে বলীয়ান হয়ে উঠেছে হিন্দুরা । 
তারা বলতে শুরু করেছে, ব্রা্মদের সব সংস্কারই আসলে খ্রিস্টানদের অনুকরণ । সাহেবদের কাছে আধুনিক সাজার চেষ্টা । 
পাদ্রিরা যখন হিন্দুদের এতগুলি ঠাকুর-দেবতা নিয়ে ঠান্টা-বিদ্রপ করে, তখন বশংবদ ব্রাহ্মরা বলে, কেন, কেন, এই দেখুন 
না, এখন আমরা কেমন শুধু নিরাকার পরম ব্রহ্মকে মানি ! আরে বাবা, খ্রিস্টানদের জবাব দেবারই বা কী দরকার ? 
পহেলা বেট বিজ বি যতি পাসে কাছে জেলে তারর গেট ববি মূর্তি পূজা নয়? এতগুলো ঠাকুর-দেবতা 
নিয়েও তো হিন্দু সমাজ কয়েক হাজার বছর ধরে বেশ টিকে আছে। যার ইচ্ছে যে কোনও দেব বা দেবীকে ইষ্টদেবতা বলে 
মানে । কেউ কিছুই মানে না। এমনকি নাস্তিকও হিন্দু থাকতে পারে। 

এখনকার হিন্দু ছাত্ররা জোরালো সমর্থন পাচ্ছে মহামান্য লেখক বহ্কিমচন্দ্রের কাছ থেকে । শশধর তর্কচূড়ামণি নামে 
এক পত্তিতের আগমন হয়েছে শহরে, তিনি আবার মাথায় টিকি রাখা, একাদশীর উপোস, পূর্ণিমায় গঙ্গাস্নান, অমাবস্যার 
দিন লাউ কিংবা বেগুন না খাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করেছেন। 

এই উগ্ৰ হিন্দুদের কেউ কেউ কেশবপস্থীদের আরও বিদ্রুপ করে বলে, তোদের কেশববাবু আর ব্রাহ্ম রইলেন কোথায় 
রে ! এখন তো তিনি বোষ্টম ৷ মহাপ্রভুর অবতার, নাচতে নাচতে কাদেন ! 

অবশ্য সম্প্রতি কেশব মৃত্যু হিন্দু ব্রহ্ম সব ছাত্ররাই শোকপালন করেছে। একসময় কেশবন্ত্ যুবসমাজকে 
যেমন ভাবে উদীপ্ত করেছিলেন, তার তুলনা নেই। এখনকার তরুণরা সুরেন বীডুজ্যে-শিবনাথ শাস্ত্রীদের দিকে ঝুঁকেছে, তবু 
খেমবচন্দ্রের ভূমিকা চিরকাল অম্লান থাকবে । 


ছাত্র সমাজ যে একটা রাজনৈতিক অস্ত্র হতে পারে, তা এই কিছুদিন আগে আবিষ্কৃত হয়েছে। সঙ্মবদ্ধ হলে ছাত্র শক্তি 
একটি বড় শক্তি। কয়েক বছর আগে বিপিন পাল নামে একটি ছাত্রকে ফিরিঙ্গিরা অপমান করেছিল, তাই নিয়ে বিপিন ও 
কয়েকজনের সঙ্গে ফিরিঙ্গিদের মারামারি বেধে যায়। পুলিশ এসে ফিরিঙ্গিদেরই সাহায্য করে । তখন ছাত্ররা দল বেঁধে ছুটে 
এসে বিপিনের পক্ষ সমর্থন করলে পুলিশও হটে যেতে বাধ্য হয়। কয়েকটি পুলিশ রীতিমতন ঠ্যাঙানি খেয়েছিল। 


১৩৫ 


প্রেসিডেন্সি কলেজের একজন সাহেব অধ্যাপক ভারতীয়দের সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন, একটি সেকেন্ড ইয়ারের 
ছাত্রকে স্কুলের ছেলের মতন বেঞ্চির ওপর দাড়াতে বলেন । তাতে সমস্ত ছাত্ররা একযোগে প্রতিবাদ জানায় । অধ্যাপকমশাই 
ভয় পেয়ে লুকিয়ে পড়লেও ছাত্ররা সিঁড়ি অবরোধ করে রাখে । শেষ পর্যন্ত অধ্যাপক মিঃ বেলেট যখন অন্য কয়েকজনকে 
সঙ্গে নিয়ে বাড়ি যাবার চেষ্টা করলেন, একটি ছাত্র বেশি বাড়াবাড়ি করে তার মাথা লক্ষ করে ইট ছুড়ে মারে । যাই হোক, 
মিঃ বেলেটের মাথায় বেশি লাগেনি, শুধু টুপিটা খুলে পড়ে গিয়েছিল। ছাত্ররা টের পেল সজবৃ্ধ পুতিবাদের জোর । 
মুসলমানপাড়া মেসের এককালের বাসিন্দা ছিলেন আনন্দমোহন বসু । এ রকম মেধাবী ছাত্র এখনও আর একটিও 
আসেনি । আনন্দমোহন এই মেসে থাকতে থাকতেই প্রেমচাদ-রায়চাদ স্কলার হয়ে দশ হাজার টাকা পান, তারপর বিলেতে 
গিয়ে আরও অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। কেমব্রিজে তিনি ভারতীয়দের মধ্যে প্রথম র্যাংলার অর্থাৎ গণিতে প্রথম 
শ্রেণীর সম্মানসহ স্নাতক হয়েছিলেন । শুধু কতৃবিদ্যই নন, আনন্দমোহন দেশ ও সমাজ-মনঙ্ক । কলকাতায় ফিরে তিনি 
স্থাপন করলেন, ক্যালকাটা স্টুডেন্টস আযাসোসিয়েশন। এই প্রথম কলকাতার ছাত্ররা একটা সমিতির অন্তর্ভুক্ত হল। এখন 
১১১১7747545 

তুললেন। 

আনন্দমোহন এবং সুরেদ্রনাথ এখনও মুসলমানপাড়ার এই মেসে মাঝে মাঝে আসেন। নতুন ছাত্রদের সঙ্গে পরিচিত 
হতে চান। 

রাজনীতি ছাড়াও এই মেসে খাওয়া-দাওয়াও হয় বেশ ভালো । নিত্য-নৈমিত্তিক ডাল-ভাত-মাছের ঝোল তো আছেই, 
তা ছাড়াও ধনী ছাত্রদের কেউ কেউ এক একদিন মেসের সব বাসিন্দাদের মাংস কিংবা পোলাও কিংবা রাবড়ি খাওয়াবার 
88777949555 থ একদিন একাই চারটি আস্ত মুরগি খেয়ে সবাইকে তাক 
গয়ে । 
"_ দ্বারিকানাথ প্রায়ই বড়াই করত, সে চারখানা মুরগি খেতে পারে। সে বঙ্কিমচন্দ্রের শিষ্য। বহ্কিমবাবু নাকি তাকে 
বলেছেন, তিনি যখন ওড়িশার যাজপুরে চাকরি করতেন, তখন প্রতিদিন চারটি আস্ত মুরগি ও চারটি ডিম খেতেন। এখনও 
দুটো মুরগি অনায়াসে খেতে পারেন। যারা বেশি মাথার কাজ করে, তাদের বেশি বেশি ভালো খাবার খেতে হয়। 
দ্বারিকানাথের দাবি, তার গুরু যদি চারটে মুরগি খেতে পারেন, সে শিষ্য হয়ে পারবে না? 

কয়েকটি ছেলে তার সঙ্গে বাজি ধরেছিল । চারখানা বড় আকারের মুরগি রান্না করে সাজিয়ে দেওয়া হল তার সামনে । 
কার্পেটের আসনে বাবু হয়ে বসে খেতে শুরু করার আগে সে বলল, ওরে, রামমোহন. রায় একটা গোটা পাঠার মাংস খেতে 
পারতেন। বঙ্কিমচন্দ্র চারটে মুরগি খান। তোরা একটাও সাবাড় করতে পারিস না? বাঙালির কী অধঃপতন ! 

সত্যি সত্যি দ্বারিকানাথ সেই চারখানা মুরগি শেষ করে বিরাট এক টেকুর তুলল । তারপর মুচকি হেসে বলল, এরপর 
একটু সিরাপ খাব, তাতেই সব হজম হয়ে যাবে ! 

বঙ্কিমবাবুর নাম শুনলেই ভরতের হৃদস্পন্দন বেড়ে যায়। সে ঈশ্বর মানে না, কিন্তু বঙ্কিমচন্দ্র তার আরাধ্য দেবতা । 
বঙ্কিমচন্দ্রের রচনাকে কেন্দ্র করেই ভরতের জীবনের আমূল পরিবর্তন ঘটে. গেছে। অন্য বইয়ের অভাবে সে একসময় 
‘বঙ্গদর্শন’ পত্রিকা থেকে বহ্কিমের রচনা মুখস্থ করত। 

সেই বঙ্গদর্শনের প্রকাশ হঠাৎ বন্ধ হয়ে গেল, তাতে ছাত্র সমাজের ক্ষোভের শেষ নেই। অবশ্য বঙ্গদর্শনের সম্পাদক 
বঙ্কিমচন্দ্র অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন, তারপর সঞ্জীবচন্দ্র ও শ্রীশ মজুমদারের হাতে এই পত্রিকার রুচির বেশ 
অবনতি হয়েছিল, “পণুপতি সম্বাদ'-এর মতন বিশ্রী বদ রসিকতাও সেখানে ছাপা হয়, তবু যাই হোক, তাতে বঙ্কিমচন্দ্র 
কিছু না কিছু রচনা তো পাওয়া যেত ! তিনি যে অন্য পত্রিকায় লেখেন না। 

বঙ্কিমবাবু এখন কলকাতাতেই কলুটোলায় বাসা ভাড়া করে আছেন। তার বাড়িতে ছুটির দিন মজলিশ বসে, অনেক 
নাম করা লোক সেখানে আসেন, ইদানীং শশধর তর্কচূড়ামণিও আসছেন । 

ভরতের খুব. ইচ্ছে, একবার বঙ্কিমবাবুর সঙ্গে সাক্ষাত করে জীবন ধন্য করে। কিন্তু অযাচিতভাবে যাওয়া যায় না, 
শোনা যায় তিনি খুব গম্ভীর ও রাশভারি। দ্বারিকানাথের বাবাও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বঙ্কিমবাবুর সঙ্গে পরিচয় আছে, 
সেই সুবাদে দ্বারিকানাথ প্রায়ই ওর বাড়িতে যায় এবং ফিরে এসে নানা রকম গল্প করে, তার কতটা সত্য আর কতটা 

স্বকপোলকল্লিত, তা বলা শক্ত । ভরত দ্বারিকানাথের সঙ্গে একদিন যাবার জন্য কাকুতি-মিনতি করলেও 

দ্বারিকানাথ তাকে ল্যাজে খেলাচ্ছে। 

ভোজনরসিক দ্বারিকানাথকে খুশি করার জন্য ভরত প্রায়ই তাকে বাড়িতে ডেকে নিজের হাতে কিছু রান্না করে 
খাওয়ায় । ভবানীপুরের এই সিংহবাড়ির সবাই বৈষ্ণব, এ বাড়ির রান্নাঘরে মুরগির মাংস ঢোকার তো প্রশ্নই ওঠে না, ওই 
নাম উচ্চারণ করাও নিষিদ্ধ। কেন যেন অনেকেই মনে করে যে কুকুট মাংসের সঙ্গে যবন সংসর্গ আছে। এরা কোনও 
মাংসই খায় না। মাছ রান্না হয় অবশ্য, তাও বাছাই করা তিন-চার রকম মাত্র। 

ভরত এই ব্যাপারটা বোঝে না। মহারাজ বীরচন্দ্র মাণিক্যও বৈষ্ণব, কিন্তু রাজবাড়িতে খাওয়া-দাওয়ার ব্যাপারে 
কোনও ছুত্মার্গ নেই। ত্রিপুরায় পাঠা, খাসি, বনমোরগ, খরগোশ, হরিণ, মোষ সব রকম মাংসই চলে । মুসলমানদের 
বাড়িতে গো-মাংসও চলে, সেখানে আমন্ত্রিত হয়ে কোনও হিন্দু আহারাদি করলেও তার জাত যায় না। বাংলা নিয়ম 
অন্যরকম। 

সিংহবাড়ির লোকজনদের সঙ্গে ভরতের বনিবনা নেই তেমন। সে শশিভৃষণের অংশের প্রতিনিধি বলে কেউ তাকে 
ঘাঁটায় না বটে, কথাবার্তাও বলে না বিশেষ। বারোয়ারি রান্নাঘর থেকে ভরতের জন্য খাবার আসার কথা, কিন্তু দিনের পর 
দিন ঝালহীন, 'মশলাহীন রান্না আর ভালো লাগে না তার। এখন তার অবস্থাও কিছুটা সচ্ছল । প্রেসিডেপি কলেজে ভর্তি 
হবার পর দুজনকে রাখার আর প্রয়োজন হয় না। এখন সে দোতলায় তার ঘরের পাশের বারান্দায় একটি ছোট 
রান্নাঘর বানিয়ে নিয়েছে, রান্না শিখতেও তার দেরি হয়নি। 


প্রায় অদৃশ্যভাবে এবং নিঃশব্দে তার রান্নার অনেক কিছু জোগাড়যন্ত্র করে দিয়ে যায় ভূ । ভরত তাকে আসতে 
বারণ করে, তবু সে কিছুতেই শুনবে না। স্ত্রীজাতি সম্পর্কে ভরতের মনে একটা বিতৃষ্তা ও ভীতির ভাব আছে। মাতৃন্নেহ 
পায়নি সে, স্নেহ ব্যাপারটাই তার কাছে অজ্ঞাত। তার কলেজের কিছু কিছু সহপাঠী যখন নারীসম্তোগ বিষয়ে রসালাপ করে, 
গা ছমছমিয়ে ওঠে ভরতের, সে সেখান থেকে সরে যায়, তার মনে হয়, ওই ছেলেগুলি স্বেচ্ছায় বিপদের মধ্যে ঢুকতে 
চাইছে। 

একটি মেয়ে তো শুধু স্ত্রীজাতির একজনই নয়, সে মানুষও বটে ৷ পুরুষ ও স্ত্রী যে একই মানব শ্রেণীর অন্তর্গত, ভরত 
তাও বোঝে । মানুষের বিপদের মানুষই তো পাশে দাড়ায় । ভরত জানে যে, ভূমিসূতা তার কাছে বেশি যাওয়া-আসা করলে 
একটা. কিছু গোলযোগ ঘনিয়ে উঠবে ৷ ত্রিপুরার রাজবাড়ির মতন হয়তো এ বাড়ির আশ্রয়ও ছাড়তে হবে ভরতকে। 
অপরপক্ষে, ওই ভূমিসূতা নামের মেয়েটিও যে বিপদের মধ্যে আছে, তাও ঠিক । সে প্রায় একটি ক্রীতদাসী, সুতরাং তার 
মাংসের ওপর অধিকার আছে যার-তার। এমনকি রান্না ঘরের ঠাকুরেরাও তার ওপর জোর-জবরদস্তি করে, তাই ভূমিসূতা 
ভরতের কাছে আশ্রয় পাবার জন্য ছুটে আসে। কিন্তু ভরত তাকে কী ভাবে আশ্রয় দেবে? 

ভরতকে এখন মন দিয়ে পড়াশুনো করতে হবে, এম এ পরীক্ষা না দেওয়া পর্যন্ত সে থামবে না, তারপর ডেপুটি 
ম্যাজিস্ট্রেটের চাকরি জোগাড় করতে পারলে সে স্বাবলম্বী হবে। সরকারি অফিসার হলে কেউ আর তার গায়ে হাত ছোয়াতে 
59595579545 
বুক করে। .. ৃ 

তা ছাড়া, কলেজে ঢুকে ভরত এক বৃহত্তর জগতের সন্ধান পেয়েছে। দেশ, সমাজ, ধর্ম, পরাধীনতা এই সব নিয়ে সে 
এখন চিন্তা করে, সারা ভারতের স্থান এখন কোথায়, তা নিয়ে মাথা ঘামায়। সে অনুভব করছে যে, এ দেশের 
মানুষের মানসিকতার একটি পরিবর্তন ঘটে যাচ্ছে, এবং তাতে তারও একটা ভূমিকা আছে। এই সব রোমাঞ্চকর সম্ভাবনা 
ছেড়ে সে কি নিতান্ত একটা মেয়ের জন্য ঝঞ্চাট জড়িয়ে পড়বে ? এ বাড়ি. থেকে বিতাড়িত হলে সে অকুল পাথারে পড়বে, 
তার পড়াশুনোও শেষ হয়ে যাবে! 

ভূমিসূতার মতন আশ্রিতা মেয়েরা শেষ পর্যন্ত বাবুদের ভোগেই লাগে । তারাও তা মেনে নেয়। কিন্তু এই মেয়েটি 
কিছুটা পড়াশুনো শিখেছে, ওর মনের অন্ধকারে ফাটল ধরে সেখানে ঢুকেছে বাইরের আলোর রশ্মি, তাই ও অমন কদর্য 
জীবন মানতে পারে না৷ ওর সঙ্গে দু একবার কথা বলে ভরত তা টের পেয়েছে । কিন্তু ভরতও যে অসহায় ! 

একবার সে ভেবেছিল, মেয়েটিকে থিয়েটারের দলে ভিড়িয়ে দেবে । এই ব্যাপারে সে তার বন্ধু যাদুগোপালের সাহায্য 
চেয়েছিল। যাদুগোপালের সঙ্গে প্রখ্যাত. নট অর্ধেন্দুশেখরের সামান্য আত্মীয়তা আছে, সেইজন্য যাদুগোপালের মাধ্যমে 
গেলে অর্ধেন্দুশেখর হয়তো প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন । কিন্তু যাদুগোপাল এ কথা শুনেই ঘোর আপত্তি জানাল । ব্রাহ্ম 
নৈতিকতায় ঝলসে উঠে সে বলেছিল, তুই কী রে ভরত? একটা জলে ডোবা মেয়েকে উদ্ধার করতে গিয়ে তুই নোংরা 
পাকে তার মাথা ঠূসে দিবি ? থিয়েটারে গেলে ওর নষ্ট হতে দুদিনও লাগবে 'না। বাড়ির থেকে থিয়েটারের পরিবেশ ভালো ? 
বাড়িতে যদি বা বাচার আশা থাকে, থিয়েটারে গিয়ে ঘাগী বেশ্যা হবে, আর তুই দায়ী হবি-তার জন্য ! 

এরপর ভরত হাল ছেড়ে দিয়েছিল । ভূমিসূতার ভাগ্য সে বুঝে নিক। সে একদিন কঠিন মুখ করে ভূমিসূতাকে জানিয়ে 
দিল, তুমি আর কক্ষনও আমার কাছে আসবে না। 

কাছে আসে*না ভূমিসৃতা, দূরেই থাকে। ভরত তাকে দেখতে পায় না, কিন্তু তার ঘোরাফেরা টের পায়। ভরত ঘর 
থেকে বেরুলেই সে পালিয়ে যায় এক ছুটে । এরই ফাঁকে ফাকে সে কখন যেন ভরতের এঁটো বাসন মেজে দেয়, কুঁজোয় 
জল ভরে রাখে, রান্নার জন্য মশলাপাতি বেটে, তরিতরকারি কুটে রাখে । কিন্তু গান আর সে গায় না। নাচে না। 
সকালবেলা যখন সে বাগানে ফুল তুলতে যায়, তখন ভরত দোতলার বারান্দায় এসে দীড়ালেই সে লুকিয়ে পড়ে ঝোপের 
আড়ালে । ভরতকে সে দেখা দেবে না কিছুতেই । 
ভূমিসূতা । সে স্থানটি অন্ধকার, তবু সেই অন্ধকারেই তার নিরাপদ আশ্রয় । এই সময়টাই তার ভয়ের সময় যমজ ভাইদুটি 
এখনও আশ ছাড়েনি, তারা ভূমিসূতার সন্ধানে ছোক ছোক করে ঘুরে বেড়ায় । রান্নাঘরের ঠাকুরদেরও সন্ধের পর কাজ কম 
থাকে, তারা নানান ছুতোয় ভূমিসৃতাকে ডাকার চেষ্টা করে। ভূমিসূতা তখন নিশ্চিন্তে অন্ধকারের মধ্যে দেয়ালে ঠেস দিয়ে 
বসে থাকে । যমজ ত্রাতৃদ্ধয় ভরতের হাতে একদিন গলা ধাক্কা খেয়ে আর এদিকে আসতে সাহস পায় না। যারা লেখাপড়ায় 
মোটেই এগোয়নি, তারা কলেজে-পড়া ছেলেদের ভয় পায়। শুধু শারীরিক আঘাতের ভয় নয়, কথার্‌ ভয়। কলেজের 
ছাত্রদের কথার তেজে গুরুজন শ্রেণীর লোকও কুঁকড়ে যায় ভয়ে ৷ রান্নার ঠাকুররাও ভরতকে সমীহ করে। দেশে চিঠি 
পাঠাবার সময় ঠিকানা লেখাবার জন্য ভরতই তাদের ভরসা । 

পড়তে পড়তে মাঝে মাঝে উঠে পায়চারি করা ভরতের স্বভাব । মাঝে মাঝে সে জোরে জোরে পাঠ্য বিষয় আবৃত্তি 
করে। শুধু কবিতা নয়, গদ্যও ৷ ভাষা শিক্ষার জন্য গদ্য মুখস্থ করা খুব প্রয়োজনীয় মনে হয় তার কাছে। বাংলা ভাষার 
ব্যাকরণ বই বিশেষ নেই, বঙ্কিমের গদ্য রচনা মুখস্থ করে সে বাক্যের গড়ন শেখে। "আনন্দমঠ' বইখানি খোলা থাকে, সে 
চোখ বুজে উচ্চারণ করে : “ভবানন্দ রঙ্গ দেখিতেছিল। ভবানন্দ বলিল, “ভাই ইংরেজ ভাঙ্গিতেছে, চল একবার উহাদিগকে 
আক্রমণ করি।' তখন পিপীলিকা :শ্রোতোবৎ সন্তানের দল, নতুন উৎসাহে পুল পারে ফিরিয়া আসিয়া ইংরেজদিগকে 
আক্রমণ করিতে ধাবমান হইল... ৷” বলতে বলতেই ভরত ভাবে, 'ইংরেজদিগকে আক্রমণ করি’ না লিখে বঙ্কিম লিখেছেন, 
আক্রমণ করিতে ধাবমান হইল', কত বেশি ভালো শোনায় । ছবিটা স্পষ্ট দেখা যায়। পর | 
প্রতিদিনই ভরত টের পায় যে ঘরের বাইরে অন্ধকারে ভূমিসূতা বসে আছে। সে কোনও শব্দ করে না বটে, কিন্তু 
একজন মানুষের অস্তিত্ব কিছুতেই গোপন থাকে না। চতুর্দিকে নিস্তব্ধ, এর মধ্যে কাপড়ের খসখসানি, মৃদু নড়াচাড়া, 
নিঃশ্বাসের শব্দও এক এক সময় কানে আসে । ভরত কিছুতেই ও দিকে মন দেবে না ভাবলেও কখনও পড়তে পড়তে 
প্রথম আলো (১ম)_-১৮ ১৩৭ 


অন্যমনস্ক হতেই হয় । মেয়েটা ঘণ্টার পর ঘণ্টা কেন বসে থাকে ? এ ভাবে বসে থাকাটা কি শোভন ? শত নিষেধও ও 
শুনবে না। 

কোনওদিন ভরতের মানসিক চাপ অসহ্য হয়। অন্ধকারে পোকা-মাকড়-টিকটিকি ঘোরে, একদিন একটা তেতুলে 
বিছে দেখা গিয়েছিল, তার মধ্যে বসে আছে মেয়েটি, এ কথা জানলে কি পড়াশুনোয় মন দেওয়া যায়? 

ভূমিসৃতাকে আরও কড়া বকুনি দেবার জন্য ভরত আচমকা দরজা খুলে ফেলে । তবু ধরা যায় না তাকে। সে যেন 
পাখির মতন ফুড়ুৎ করে উড়ে যায়। কিংবা আঁধারে এক ঝলক বিদ্যুৎ। কিংবা রূপকথার রাজ্যের.এক পরী। ভরত 
অপলকভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই দিকে । 


০৩১ ॥ 


দ্বারিকানাথ শেষ পর্যন্ত একদিন ভরতকে বঙ্কিমরাবুর বাড়িতে নিয়ে যেতে রাজি হল। 

দিনটি সে ঠিক নির্বাচন করেনি। কয়েকদিন যাবৎ বঙ্কিমচন্দ্রের মেজাজ নানা কারণে বেশ খারাপ । তাঁর বই জাল 
হবার খবর আসছে। বঙ্গদর্শনের পাতায় তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন যে, যে-সব বইতে তার কিংবা তার দাদা সঞ্জীবচন্দ্রের 
স্বাক্ষর থাকবে না, সেগুলি যেন পাঠকেরা না কেনেন। তাতেও বিশেষ কাজ হচ্ছে না। তীর স্বাক্ষরের একটা মোহর চুরি 
গেছে বেশ কিছুদিন আগে, সেই স্থাক্ষর-ছাপ মারা নকল বই এখনও বাজারে আসছে। পটলডাঙার ক্যানিং লাইব্রেরী নামে 
নামকরা দোকানটিতে এই রকম জাল বই ধরা পড়েছে। 

থিয়েটারের 'দলগুলির ওপরেও তিনি চটে আছেন। বছরের পর বছর প্রধানত তার উপন্যাসগুলির নাট্যরূপ দিয়েই 
পেশাদারি মঞ্চগুলি দর্শক আকৃষ্ট করেছে। এখন হঠাৎ তারা ঝুঁকেছে পৌরাণিক নাটকের দিকে । বেদ-পুরাণ সম্পর্কে ধারণা 
নেই। যে-সে কোনও রকমে একটা নাটক খাড়া করে তার মধ্যে প্রচুর ভক্তি আর কান্না মিশিয়ে দিতে পারলেই হল ! তার 
প্রিয় উপন্যাস আনন্দমঠ একেবারেই জমাতে পারেনি ন্যাশনাল থিয়েটার । তার ধারণা নাট্যরূপই অতি দুর্বল। আর 
অভিনেতাগুলিও এমন, ভীড়ামি-ফাজলামি দিয়ে আসর মাত করতে শিখে গিয়ে বীররসের অভিনয় ভুলেই গেছে। বঙ্কিম 
এখন এক এক সময় ভাবেন, তিনি নিজেই এবার উপন্যাসের বদলে একটি নাটক লিখবেন ! 

সাংসারিক ব্যাপারেও অশান্তি কম নয়৷ তার বড় ভাই তাকে পৈতৃক বাড়ির অংশ দিতে চান না। বাবাও কেমন যেন 


এ ছাড়া বন্কিমের অফিস নিয়ে ঝঞ্জাট তো লেগেই আছে 

বৈঠকখানা ঘরে বঙ্কিম এক ব্যক্তির সঙ্গে দীড়িয়ে দাড়িয়ে কোনও কাজের কথা বলছেন। বাড়ির মধ্যে তিনি খালি 
গায়ে থাকেন । খুবই ফর্সা গায়ের রং, তার মুখখানি যেন তত গৌরবর্ণ নয়, একটু কালো ছায়া আছে। গভীর, মর্মভেদী দুই 
চক্ষু, গাঢ় ভুরু, সমুন্নত নাসিকা। ওষ্ঠের রেখায় দৃঢ়তা। 

দ্বারিকানাথ এবং ভরত ঘরে ঢুকেই টিপ টিপ করে বঙ্কিমের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। 

বঙ্কিম এক পলক তাকালেন মাত্র। কোনও কথা বললেন না, অন্য ব্যক্তিটির কথা শুনতে লাগলেন। সে একজন 
ছাপাখানার লোক, বঙ্কিমের কোনও উপন্যাস প্রকাশের জন্য কাগজের দাম, মুদ্রণ ও বাধাই খরচের হিসেব দিচ্ছে। 

দ্বারিকানাথ বললেন, খুড়োমশাই, আমার এক বন্ধুকে আপনার সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছি। এর নাম ভরত। 

বঙ্কিম গন্তীরভাবে বললেন, এখন ব্যস্ত আছি। পরে এসো 

দ্বারিকানাথ বলল, বেশিক্ষণ সময় নেব না। মাত্র কয়েকটা প্রশ্ন করব। 

বঙ্কিম এবার প্রায় ধমক দিয়ে বললেন, বললাম না ব্যস্ত আছি ! অন্য একদিন এসো। 

দ্বারিকানাথ তাতে ঘাবড়াবার পাত্র নয়। বোঝা যায়, এই ধরনের ধমক খেয়ে সে অভ্যস্ত । সে ভরতের 'দিকে চক্ষু 
সঙ্কুচিত করে একটা ইঙ্গিত জানাল। ভরত তাকে মুরগির ঝোল খাওয়াবার প্রতিশ্রুতি দিয়েছে, ভরতের সঙ্গে সে 
বঙ্কিমচন্দ্রের কথা বলিয়ে দেবে ঠিকই । টং 

ভরত অপলক মুগ্ধতায় তাকিয়ে আছ তার আরাধ্য দেবতার দিকে। তার যেন নিশ্বাসও পড়ছে না। ইনিই বিষবৃক্ষ, 
চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইলের স্রষ্টা ? সাধারণ মানুষের মতন অনাবৃত শরীরে দীড়িয়ে আছেন তার সামনে ! এঁর ভ্রু দুটি 
কুঞ্চিত, মুখে রাগী রাগী ভাব, অথচ ইনিই লিখেছেন কমলাকান্তের রঙ্গ-রসিকতা ? এত বড় একজন লেখক, তাকে এত 
কাছ থেকে দেখা, তাতেই ভরতের জীবন ধন্য হয়ে গেছে। কথা বলার দরকার কী ! তা ছাড়া ভরত অতি সামান্য মানুষ, 
সে এই অসামান্য লেখকের সঙ্গে কী-ই কথা বলবে ! ওঁর সময় নষ্ট করতেও সে চায় না। 

অন্য লোকটি একবার কথা থামাতেই সেই ফাকে দ্বারিকানাথ বলল, খুড়োমশাই, আমাদের কলেজের ছাত্ররা জিজ্ঞেস 
করে, বঙ্গদর্শন তো বন্ধ হয়ে গেল, এখন তা হলে আমরা ‘দেবী চৌধুরানী' কী করে পড়ব ? ধারাবাহিক বেরুচ্ছিল, 
মাঝপথে বন্ধ হয়ে গেল । 
১৩৮ 


বঙ্কিম দ্বারিকার দিকে না তাকিয়েই অবহেলার সঙ্গে উত্তর দিলেন, পুস্তকাকারে শিগগিরই বেরুবে । ততদিন ধৈর্য ধরে 
থাকো। 

দ্বারিকা বলল, আর একটা প্রশ্ন আছে, “আনন্দমঠে আপনি যে আদর্শ প্রচার করেছেন, ‘দেবী চৌধুরানী'-তে ও তো 
সেই একই আদর্শ... মানে দেবী চৌধুরানী আনন্দমঠ এর পরিপূরক ? 

বঙ্কিম বললেন, আঃ, বলছি যে এখন বিরক্ত করো না । দেখছ এঁর সঙ্গে কাজের কথা বলছি ! 

ছ্বারিকা ভরতের দিকে আবার চোখের ইঙ্গিত করল যাতে ভরতও টপ করে একটা প্রশ্ন করে ফেলে। ভরত পাল্টা 
চোখের ইঙ্গিতে বলতে চাইল, চল, এখন আমরা চলে যাই। ইনি সত্যি ব্যাস্ত আছেন, এখন বিরক্ত করা উচিত নয়। 

দ্বারিকা তা গ্রাহ্য না করে বসে পড়ল একটি-চেয়ারে। 

একটু পরে সেই ঘরে আরও দুজন মানুষ এল । দু'জনেই বঙ্কিমের চেয়ে বয়সে কিছু ছোট ৷ এরা প্রণাম করতেই বঙ্কিম 
ব্যস্ত হয়ে একজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কী হে, তোমার স্ত্রী খবর কী ? শুনলাম, তার কিছু কঠিন ব্যারাম 
হয়েছে? 

লোকটি বলল, ব্যারাম মানে ফোড়া । এমন ফোড়া বাপের জম্মে দেখিনি, ঘাড়ের কাছে এই এত বড়। 

বঙ্কিম বললেন, কার্বাঙ্কল নয় তো? 

লোকটি বলল, হতে পারে, নাও হতে পারে। চিকিৎসক ঠিক বুঝতে পারছেন না। বলছেন, কেটে দেখলে বোঝা 
যাবে। আমার স্ত্রী কাটা-ছেঁড়া করতে খুব ভয় পান, শুনেই মুর্ছা যাবার জোগাড় । 

বঙ্কিম বললেন, 2০০47857475 
তবে কর্পূর মাখিয়ে নিতে হয় আঙুলে। তুমি নগেন চাটুজ্যেকে চেন? 

সেই ব্যক্তি বলল, আজ্ঞে না। 

বঙ্কিম বললেন, ডি হর রা .আর একটা কথা আছে, তুমি 
স্নান করে শুধু ফলমূল খাবে, আর কিছু খেও না। সমস্ত দিন একমনে চিন্তা করো কিসে তোমার পরিবারের ভালো হবে। 
শরীর ও মন পবিত্র রেখো, মনে পাপ-চিন্তা যেন না আসে। সন্ধ্যার সময় তার বিছানার পাশে বসে একবার তাকে স্পর্শ 
করো... 

ভরত হা করে সব শুনছে। এই সবই সাধারণ মানুষের মতন কথা। সাহিত্যের মধ্যে এরকম সংলাপ সে দেখেনি। 
একজন লেখক যখন কাগজ-কলম নিয়ে বসেন, তখনি বুঝি তিনি অসাধারণ হয়ে ওঠেন। তবু, যত সামান্য কথাই হোক, 
বঙ্কিমের কণ্ঠস্বর শুনতে শুনতেই সে রোমাঞ্চিত হতে লাগল। 

একটু পরে বঙ্কিম আবার দ্বারিকার দিকে তাকিয়ে বললেন, তোমরা এখন এসো । আমি স্নান করতে যাব। 

দ্বারিকা মরিয়া হয়ে বলে উঠল, খুড়োমশাই, আমার এই বন্ধুটি আপনার এত ভক্ত যে আপনার উপন্যাসের পাতার পর 
পাতা মুখস্থ বলতে পারে । আপনি একটু শুনবেন ? 

বঙ্কিম বললেন, আমার এখন সময় নেই। 

ভরত লজ্জায়, মরমে মরে যাচ্ছে, সে পালিয়ে যাবার জন্য ব্যস্ত । তার প্রিয় লেখকের এমনভাবে সময় নষ্ট করা 
মহাপাপ। 

কিন্তু অন্য দুই ব্যক্তির মধ্যে একজন কৌতুহলী হয়ে বললেন, তাই নাকি? গদ্য মুখস্থ পারে? 

অপর ব্যক্তি বললেন, ওর লেখা স্থানে স্থানে অপূর্ব কবিত্ময় । এক-দু'বার পড়লেই মনে থেকে যায়। 

দবারিকা আর দেরি করল না। এক কোণে টেবিলের ওপর বন্ধিমের কিছু বই রাখা আছে, সদ্য দফতরখানা থেকে 
এসেছে। তার একটা বই টপ করে তুলে নিয়ে দ্বারিকা বলল, এই তো আনন্দমঠ । মিলিয়ে দেখুন। এই ভরত, শুরু কর, 
শুরু কর, কোন পৃষ্ঠা বলবি? থেকে তোর মুখস্থ তো দু'দিন আগেই শুনেছি। 

ছাতা এখন চল, উনি স্নান করতে 


যাবেন .. 

দ্বারিকা বলল, পাচ মিনিট ! পীচ মিনিট ! একটা পাতা বল। আপনারা দেখবেন, ও একটা শব্দ, কমা, দীড়িও ভুল 
করবেনা। 

হি লিরিক কিছুটা কৌতূহলের সঙ্গে 
ভরতের দিকে তাকিয়ে রইলেন। 

Fale মতন বলে ভরত থেমে গেল। 

বই মিলিয়ে দেখছিল, তার দুরু দুটি উন কুকিত। সে বলল, হ্যা মোটামুটি ঠিকই আছে, কিন্তু কয়েকটি 

সস লাহে এই দিতি ইচ্ছে করে বদলে দিলে ? তুমি বললে, 'ভবানন্দ বলিল, “ভাই, ইংরেজ ভাঙ্গিতেছে, 
চল একবার উহাদিগকে আক্রমণ 1 বইতে আহে, "ভাই, নেড়ে ভা্গিতেছে, চল একবার উহাদিণকে আক্রমণ করি? 
আর এক জায়গা তুমি বললে, 'অরাহ তাহার কেরে উঠ পে হি সের নর সবক পাইল বইতে 
রয়েছে দেখছি ‘অকস্মাৎ তাহারা যবনের উপর পড়িল । যবন যুদ্ধের আর অবকাশ পাইল না।” 

ভরত হকচকিয়ে গেল, এরকম ভুল তো তার হতেই পারে না। লাইন ভুলে যেতে পারে, কিন্তু শব্দ বদলাবে কেন? 

এতক্ষণ পর বঙ্কিমের ওষ্ঠে ক্ষীণ হাসি ফুটে উঠেছে। 

তিনি ভরতকে বললেন, তোমার মুখস্থ শক্তি অসাধারণই বলতে হবে। তুমি ঠিকই বলেছ। 

পরীক্ষকটি বলল, তা হলে বইয়ের সঙ্গে কয়েকটি শব্দের অমিল কেন? 

বঙ্কিম বললেন, তুমি যেটি দেখেছ, পাটি ডের হা 

দ্বারিকা জিজ্ঞেস করলেন, আপনি আনন্দমঠের দ্বিতীয় সংস্করণে অনেক কিছু বদলেছেন 


১৩৯ 


বঙ্কিম বললেন, অনেক নয়, কিছু পরিবর্তন করতেই হয়েছে। আনন্দমঠ লেখার ফলে সাহেবরা আমার ওপর-চটেছে। 
খামোখা উড়িষ্যায় বদলি করে দিল। 

ভরত যেন হতবুদ্ধি হয়ে গেল।. এই উপন্যাস থেকে ইংরেজ কেটে নেড়ে কিংবা যবন বসানো হয়েছে ? কেন ? 
আমাদের আসলে প্রতিপক্ষ কে, ইংরেজ নয় ? মুসলমানরাও তো এই দেশের মানুষ ! তার বন্ধ ইরফান আলি, বঙ্কিমচন্দ্র 
খুব তক্ত। সেও আনন্দমঠ পড়ে উচ্ছসিত ৷ দ্বিতীয় সংস্করণ তার চোখে পড়লে সে কষ্ট পাবে না? 

বঙ্কিম তার প্রশংসা করেছেন, এ জন্য ভরতের আনন্দে অধীর হবার কথা ছিল, কিন্তু হঠাৎ তার মনটা দমে গেছে। 

দ্বারিকা বলল, খুড়োমশাই, আমি একটা এই বই নেব? 

বঙ্কিম শুধু মাথা নাড়লেন, নাম সই করে দিলেন না। 

এবার সত্যিই যেতে হবে । দু'জনে বাইরে এসে জুতো পরতে লাগল । 

একটা ফিটন গাড়ি এসে থামল বাড়ির সামনে । তার থেকে নামল কৌচানো ধুতি, কুর্তা ও মেরজাই পরা এক রূপবান 
তরুণ যুবা ৷ তার চক্ষুদুটি এমনই স্নিগ্ধ ও উজ্জ্বল যে সেই মুখের দিকে একবার তাকালে সহসা চোখ ফেরানো যায় না। 

ভরত জিজ্ঞেস করল, ইনি কে রে, চিনিস £ 

দ্বারিকা খানিকটা অবহেলার সঙ্গে বলল, হ্যা, চিনি। ভারতী গোষ্ঠীর একজন লেখক। 

দ্বারিকা এমনই বঙ্কিম-ভক্ত যে সে অন্য কোনও লেখককে পাত্তাই দেয় না। ভরত কিন্তু বঙ্গদর্শন ও ভারতী এই দুটি 
পত্রিকাই পড়ে । 

ভরত আবার জিজ্ঞেস করল, ভারতী গোষ্ঠীর কে ? জ্যোতিরিন্দ্রনাথ ? 

দ্বারিকা বলল, না, ভার ছোট তাই । রবীন্দ্বাবু ৷ ‘বউ ঠাকুরাণীর হাট' নামে একটা নবেল লিখেছেন, পড়িসনি ? 

ভরত বলল, সেখানা পুরো পড়া হয়নি ৷ কিন্তু এঁর ‘প্রভাত সঙ্গীত’ , অপূর্ব সুন্দর কাব্য ! 
নি আমাদের বঙ্কিমের প্রথম নবেল 'দুর্গেশনন্দিনী", সেই তুলনায় “বউ ঠাকুরাণীর 

? না। 

ভরত এক তর্ক করল না। নেমে এল রাস্তায় । আবার তার মনে পড়ল, ইরফান যদি আনন্দমঠের দ্বিতীয় সংস্করণ 
দেখে; ইরফানকে এমনিতেই অনেকে নেড়ে নেড়ে বলে ক্ষ্যাপায়। 

কলেজের ছাত্রদের মধ্যে খাস কলকাতার ছেলেদের সংখ্যাই বেশি । তারা প্রায়ই বাঙালদের মাথায় চাটি মারে। 
বাঙালরা তাদের ভাষা গোপন, করতে পারে না। বিশেষত সিলেট, চিটাগাঙ, কুমিল্লার ছেলেদের উচ্চারণ বোঝা বেশ শক্ত, 
তারা মুখ খুললেই কলকাতার ছেলেরা ভেংচি কাটে । ভরত অবশ্য কলেজে ভর্তি হবার আগে প্রায় এক বছর এই শহরে 
থেকেছে, সে এখানকার ভাষা অনেকটা রপ্ত করে নিয়েছে, তবু তাকেও মাঝে মাঝে ওরা চাটি মারে কৌতুকছলে। 

প্রেসিডেন্সি কলেজে মুসলমান ছাত্রের সংখ্যা খুবই কম । ভরতের ক্লাসে মাত্র পাচজন। নবাব আবদুল লতিফের মতন 
ধনী পরিবারের ছেলেদের কেউ ঘাটাতে সাহস করে না, গরিব মুসলমান ছাত্ররা বাঙালদের মতনই জড়োসড়ো হয়ে থাকে। 
ইরফানের সঙ্গে প্রায় প্রথম দিন থেকেই ভরতের ভাব হয়েছে, কিছু কিছু ব্যাপারে দু'জনের চিন্তার বেশ মিল আছে। 

দ্বারিকানাথ ভরতকে নিয়ে গেছে বঙ্কিমচন্ত্রের বাড়িতে, তার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে, বঙ্কিমচন্দ্র ভরতের মুখস্থ 
বিদ্যার প্রমাণ পেয়ে প্রশংসা করেছেন, এ যে আশার অতিরিক্ত পাওয়া । কৃতিত্বের গর্বে উদ্ভাসিত হয়ে সে বলল, চল শালা, 
আজ উইলসনের হোটেলে আমাকে খাওয়াতে হবে ! 

উইলসন সাহেবের হোটেলের সামনে দিয়ে কয়েকবার যাওয়া-আসা করলেও ভরত কোনওদিন ভেতরে ঢোকেনি। 
হোটেলে খাওয়ারই অভ্যেস নেই তার। বড় জোর বউবাজারের মোড়ের রাস্তার দোকান থেকে কখনও কাবাব কিনে 
মির ডোজ তেতো পানি Sh ABEL হাসিও পায়। কিছুদিন আগেও যে সে 

কাঙালিদের মতন রাস্তা থেকে পয়সা কুড়োত, তা বন্ধুরা কেউ জানে না। 

এখন অবশ্য মাসে মাসে সে দশ টাকা করে জমায়। 

অলি-গলি দিয়ে লাল দিঘির দিকে যেতে যেতে এক সময় সে দ্বারিকাকে জিজ্ঞেস করল, হ্যা রে, মেসমেরিজ্ম বলে 
সত্যি কিছু আছে? 

দ্বারিকা বলল, বাঃ, আজব কথা বললি ! বঙ্কিমবাবু যখন বললেন, তখন তা সত্যি না হয়ে পারে ? মেসমার সাহেবের 
নাম শুনিসনি ? মেসমেরিজম কী জানিস, তুই আমার দিকে চেয়ে থাকবি, আমি তোর চোখের সামনে হাত ঘোরাব, হাত 
ঘোরাব, এইরকম হাত ঘোরাব, তাতেই তুই এক সময় ঘুমিয়ে পড়বি। তারপর আমি তোর সব মনের কথা টেনে বার 
করব। ওই অবস্থায় মানুষ ঘুমের মধ্যেও কথা বলে। 

__ ওরকম করলে রোগ সারে? 

== আলবাত সারে ! সপ্তীবচন্্র-জ্যাঠার কাছে শুনেছি, উনিও এরকম পারেন। কত মৃগী রুগী সারিয়েছেন। অনেক 
সাধু-সন্নিসী, জানিস.তো, এই বিদ্যেটা শিখে নেয়, তারপর ভক্তদের বশ করে। 

__ তুই সাধু-সন্ন্যাসী মানিস? 

রেল hd 
শ্যামপুকুরের এক বাড়িতে ওকে দেখেছিলাম ৷ খাঁটি যোগী পুরুষ । করে ফেলেছি, না হলে আমি ওর চেলা 
হতাম ! 

__ বিয়ে করলে বুঝি ওঁর চেলা হওয়া যায় না? 

__ গৃহী মানুষদের উনি তেমনভাবে আপন করে নেন না শুনেছি। আমি তো মহেন্দ্র গুপ্ত মান্টারমশাইয়ের কাছে 
পড়েছি, কাছেই শুনেছি, উনি যখন প্রথম বার দক্ষিণেশ্বরে যান, উনি বিবাহিত নে বামকৃষ্ণদের বরে উঠেছিলেন, 
এই রে, বিয়ে করে ফেলেছে! 

১৪০ 


__ আমি ওকে কখনও দেখিনি ! 

__ চলে: যা একদিন দক্ষিণেশ্বর। সেখানে তো শুনেছি অবারিত দ্বার, 87 
যাদুগোপালের সঙ্গে অত মিশিস কেন ? ব্রাহ্মদের সঙ্গে বেশি ঘেঁষাঘেষি করিস না, রামকৃষ্ণদেবের কাছে যা, শশধর 
তর্কচূড়ামণির বক্তৃতা শোন, অনেক কিছু শিখতে পারবি। 

ভরত চুপ করে গেল। 

উইলসন হোটেলের গেটের দু'পাশে দু'জন তাগড়া চেহারার দারোয়ান দাড়িয়ে আছে। তাদের কোমরবন্ধে তলোয়ার, 
হাতে পেতল দিয়ে বাধানো লাঠি । দেখলেই বুক কাঁপে ৷ দ্বারিকানাথও যদিও এই প্রথম আসছে, তবু খুব চেনা ভাব দেখিয়ে 
ঢুকে গেল অকুতোভয়ে । 

85854 হ্যা রে, ইংলিশে অর্ডার দিতে হবে? 

দ্বারিকা হেসে বলল, কেন, ইংলিশ বলতে শিখিস নি 

ভরত বলল, জেরার কী জারা বেজনিতা? 

দ্বারিকা বলল, আন্দাজে ঢিল মারব। সাহেবের দোকানের সব খাবারই অতি উত্তম ! 

দোতলায় এক ফিরিঙ্গি তাদের দেখে মাথা ঝুঁকিয়ে বলল, গুড আফটারনুন, বাবু, হাউ মেনি পার্সনস ? 

দ্বারিকা আঙুল তুলে বলল, টু ! 

ফিরিঙ্গি একটি মুসসলমান খানসামাকে ডেকে বলল, এদের একটা ক্যাবিনে নিয়ে গিয়ে বসাও ! 

খানসামাটির পোশাকও বেশ জমকালো । লাল মখমলের লম্বা জামা । মাথায় পাগড়ি, তাতে পায়রার পুচ্ছের মতন 
ঝুঁটি। কোমরে তকমা আঁটা বেন্ট। মুখভর্তি দাড়িওয়ালা সেই খানসামাটি এমন ভারিক্কী চালে ওদের দু'জনকে নিয়ে গেল, 
যেন দুটি শিশুকে হাটতে শেখানো হচ্ছে। 

কাঠের পার্টিশান দেওয়া ক্যাবিনটিতে চার জনের বসার জায়গা, ওরা দু'জন বসল মুখোমুখি । কোথায় যেন টুং টাং 
করে পিয়ানো বাজছে, পাশের ক্যাবিন থেকে শোনা গেল হাসির হররা ৷ বাতাসে নানারকম খাদ্যের গন্ধ ৷ 

খানসামাটি প্রথমে ওদের পাশে সাজিয়ে দিল অনেকগুলি ছুটির কাটা চামচ। তারপর মেলে ধরল খাদ্য তালিকা। 
দু'জনে মাথা ঝুঁকিয়ে নাম পড়ে দেখার চেষ্টা করল ভিগ্ালু, পর্ক কাটলেট, বীফ স্টেক, শাটুরিব্রয়া, আর দ্যভর, লেগ্যম... 
এর কোনওটারই মানে জানে না ওরা । 

দ্বারিকা ঢালাও ভাবে বলল, যা যা ভালো আছে সব একটা করে নিয়ে এসো !. 

ভরত আঁতকে উঠে জিজ্ঞেস করল, কত টাকা লাগবে ? | 

খানসামাটি বুঝেছে, এরা একেবারেই উটকো, নাবালক । গন্তীর ভাবে জানতে চাইল, জেব মে কিৎনা হ্যায়? 

ভরত বলল, পঁচিশ রূপেয়া ? 

খানসামাটি মাথা নেড়ে বলল, হো জায়েগা ! 

ভরত নিজের পকেটে হাত দিল। সব সুদ্ধু সে পয়তিরিশ টাকা এনেছে। অনেক খরচ হয়ে যাবে একদিনে। তা হোক, 
আজ একটি স্মরণীয় দিন। বঙ্কিমবাবুকে সশরীরে দেখেছে । আর যদিও কথা বলা হল না, তবুও অনিন্দ্যকান্তি 
রবীন্দ্রবাবুকেও দেখা গেল এক ঝলক । 

খানসামাটি খাবার আনতে গেছে, ভরত বন্ধুকে জিজ্ঞেস করল, এই সব ছুরি-কীটা-চামচ দিয়ে কী করে খাব? 
কোনটা কোন হাতে ধরে ? 

জিনিসগুলো ঘাটার্ঘাটি করতে করতে দ্বারিকা বলল, এর আবার ডান হাত, বা হাতের ব্যাপার আছে। কোনটা কোন 
হাতে ধরে কে জানে ! আমর হিরা বা হাত এটা করি না । মেচছদের ব্যাপারই আলাদা আরে দূর দূর, পয়সা দিয়ে 
খাচ্ছি, অত পরোয়া করার কী আছে। শুধু হাত দিয়ে খাব। দেখলি না, ফিরিঙ্গি ম্যানেজারটা কেমন কোমর ঝৌকাল 
আমাদের দেখে । পয়সা দিলে সব হয়। 

ভরত বলল, না বুঝে খাবার দিতে বললাম, যদি গরু-শুয়োর দেয় ? তুই হিন্দুর ছেলে হয়ে সেসব খাবি? 

দ্বারিকা এক গাল হেসে বলল, আমার ঠাকুর্দা গরুর মাংসের কাবাব খেয়েছিলেন সেই কতকাল আগে, আমি তো 
কোন ছার। আমার ঠাকুর্দা দক্ষিণা মুখুজ্যে, রাজনারাণ বোসদের সহপাঠী ছিলেন। এখন গো-মাংস খাওয়া এমন আর কি 
72577 9 

হয়েছেন! * 

একটু থেমে সে জিজ্ঞেস করল, তুই ওসব খাস ? তোদের বাড়িতে মুরগির মাংসও ঢোকে না বলেছিলি। 

ভরত বলল, ওটা তো আমার বাড়ি নয়। শিশু বয়েস থেকে যার বাপ-মা থাকে না, তার কি কোনও জাত থাকে ? 
রাস্তার যে কাঙালিগুলো সবজাতের এঁটো-কীটা খুঁটে খায়, তারা হিন্দু না মুসলমান ? 

দ্বারিকা বলল, শিশু বয়েসে বাপ-মা হারা অনাথরা খ্রিস্টান হতে পারে অনায়াসে । তুই বুঝি কোনও পা্রির সুনজরে 
পড়িসনি ? 

খানসামা প্রথম এক প্রস্থ খাদ্য নিয়ে এল। সুদৃশ্য রুপোর রেকাবিতে সাজানো । রুপোর গেলাসে ক্যাওড়া মিশ্রিত 

জল। 

দ্বারিকা বলল, ও, আগে বলতে ভুলে গ্েছি। ড্রিংকস দাও । রম্‌। দু পাত্তর রম্‌ ৷ 

ভরত বলল, সা, না, আমি না, আমি না! 

দ্বারিকা বলল, শালা, এই মাত্র বললি তোর কোনও জাত নেই। মদ খেতে আপত্তি কী? 

ভরত ত্রিপুরার রাজপ্রাসাদে অনেক রকম বিলাসিতা দেখেছে, মদ্যপান দেখেনি । মহারাজের কঠোর নিষেধ ছিল। 
শশিভূষণও মদ্যপান ঘৃণা করেন। তাই ভরতের মনে মদ্যপান সম্পর্কে বিতৃষ্ণার ভাব আছে। 


১৪১ 


দ্বারিকা বলল, আমার গুরু নিয়মিত পান করেন, এ কখনও খারাপ হতে পারে ? মদ্যপান করলে চিন্তাশক্তি বাড়ে। 

ভরত দু'হাত তুলে বাধা দেবার চেষ্টা করলেও দ্বারিকা কিছুতেই শুনল না। একটা গেলাস তার ঠোটের কাছে তুলে 
“ধরে বলল, খা শালা, খেয়ে দেখ ! একটা চুমুক দিয়ে দেখ কেমন লাগে ! 

শশিভৃষণের কাছে ভরত একদিন প্রতিজ্ঞা করেছিল, সে কখনও মদ স্পর্শ করবে না। কিন্তু প্রেসিডেন্সি কলেজের 
ছাত্ররা প্রায় সবাই মদ্য পান করে ও চুরুট ফৌকে। এমনকি যাদুগোপাল কট্টর ব্রাহ্ম হয়েও এ ব্যাপারে আপত্তি করে না। 
বন্ধুদের সঙ্গে খোস গল্পের আসরে ভরত শত উপরোধেও পান করতে রাজি হয়নি । কিন্তু দ্বারিকা একেবারে নাছোড়বান্দা, 
সে জোরাজুরি শুরু করে দিল। 

প্রতিজ্ঞা ভাঙলে কি পাপ হয় ? যদি কেউ জানতে না পারে ? একটুখানি খেলে কী এমন ক্ষতি ! ভরত মনের দ্বিধা 
কাটাতে পারছে না, ছ্বারিকা অনবরত বলছে, খা শালা, খালি একটু চেখে দেখ... 

বাধ্য হয়ে শেষ পর্যন্ত ভরত গেলাসে ওষ্ঠ স্পর্শ করল। 

তার মনে পড়ে গেল, জঙ্গলের মধ্যে তার সেই মাটিতে গেঁথে যাবার দৃশ্য ৷ এক পায়ে ছিল গভীর ক্ষত, উদরে খিদের 
০০5/749785575974 
করে শুষে নিত। 

সেই অবস্থান থেকে কত দূরে চলে এসেছে ভরত । সে হেসে উঠল আপন মনে । 


051১1 ॥৩২ ॥ 


ব্যারিষ্টারের পত্নী হিসেবে বেশ মানিয়ে যায়| 

বিবির বয়েস এখন দশ বছর, সরলার এগারো । এই মামাতো-পিসতুতো দুই বোনের মধ্যে যেমন বেশ ভাব, তেমন 
মাঝে মাঝে তর্কও হয় খুব। এই বয়েসেই সরলার মনে ইংরেজ শাসন সম্পর্কে রাগ-রাগ ভাব এসেছে। প্রায়ই সে আবৃত্তি 
করে, স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাচিতে চায় ! 

নতুন বউ ওদেরই বয়েসী, কিন্তু এই পরিবারের নিয়ম অনুযায়ী তাকে কাকিমা বা মামী বলতে হবে। এক এক সময় 
বিবি আর সরলা তার কাছে ছুটে গিয়ে দু'জনে দুই হাত ধরে বলে, তুমি কার ইন্কুলে ভর্তি হবে বলো ! আমারটা ভালো নয় ? 

নতুন বউয়ের আড়ষ্টতা এখনও কাটেনি। এমনকি তার বিবাহ-উত্তর নাম যে মৃণালিনী তাও মনে থাকে না, এখনও 
যেন সে যশোরের গ্রাম মেয়ে ভবতারিণী। এত বড় একটা প্রাসাদ, এত মানুষজন, এত. দাস-দাসী, এর মধ্যে তার 
দিশেহারা অবস্থা। ঠিক যেন রূপকথার মতন, ঝুঁড়েঘর থেকে সে রাজবাড়ির বধূ হয়ে চলে এসেছে। রাজপুত্রেরই মতন 
রূপবান তার স্বামী, তবু তার সঙ্গে এখনও ভালো করে ভাবই হল না। হেমেন্দ্রনাথের স্ত্রী নীপময়ীর কাছে তার থাকার 
ব্যবস্থা হয়েছে, নীপময়ী তাকে এ বাড়ির রীতিনীতি শেখাচ্ছেন। 

বিয়ের দিনের পরেও কয়েকদিন উৎসবের রেশ থাকার কথা, কিন্তু বাড়িতে এখন শোকের ছায়া । রবির বিবাহের 
5৮১৮5545454 
মায়ের মতন, তিনিই এই সংসারের কত্রী। তিনি আবার এই সময়টায় ছিলেন সত্যেন্্রনাথের কাছে, খবর পেয়ে তিন দিন 
আগে পৌছেছেন। মূৰ্ছা যাচ্ছেন ঘন ঘন। বাড়িতে সবাই এখন ফিসফিস করে কথা বলে । একমাত্র বাচ্চারাই-এ নিয়ম মানে 


না। - 

রবির স্ত্রী কোথায় শিক্ষা গ্রহণ করবে, তা নিয়ে বিবি-সরলার তর্কের তো কোনও মূল্যই নেই । আসল সিদ্ধান্ত নেবেন 
জ্ঞানদানন্দিনী । তিনি নিয়েও ফেলেছেন। এবারে তাদের জন্য সার্কুলার রোডে আরও বড় একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, 
মৃণালিনী সেখানেই তার কাছে থাকবে । সে বাড়ি থেকে লোরেটো হাউজ বেশি দূর নয়, বিবির সঙ্গেই যেতে পারবে এক 
গাড়িতে । শাড়ি-টাড়ি চলবে না, উত্তম বিলিতি কাপড় কিনে স্কার্ট বানানো হতে লাগল তার জন্য ৷ 


১৪২ 


এ ব্যবস্থা অনেকেরই মনঃপূত হল না। 

কাদম্বরীর বড় সাধ ছিল রবির স্ত্রী তার সঙ্গিনী হবে। তিনি তার মনের মতন করে মেয়েটিকে গড়ে তুলবেন । রবির 
জন্য আলাদা একটি মহল নির্দিষ্ট হয়েছে। সাজানো-গোছানোও হয়েছে বেশ সুন্দরভাবে, নতুন বউ সেখানে না থেকে অন্য 
বাড়িতে চলে যাবে কেন ? বেখুন স্কুল এ বাড়ির আরও তিনটি মেয়ে পড়তে যায়, এখানে থেকে ওই স্কুলে পাঠানোর তো 
কোনও অসুবিধে ছিল না ! জ্ঞানদানন্দিনীর নিজের ছেলে-মেয়ে আছে, কাদম্বরীর যে আর কেউ নেই, রবির বউকেও কেড়ে 
নেবেন জ্ঞানদানন্দিনী 


? 

বাড়ি ভর্তি মানুষ এখন গমগম করছে, রবির সঙ্গে নিভৃতে কথা বলার সুযোগ নেই। অন্যদের সামনেই কাদন্বরী 
95575877972 
যাবে ইংরে ? 

রুবি ব্ব্রিতভাবে বললে, মেজ বউঠান যে ঠিক করলেন... 

নীপময়ীও সেখানে উপস্থিত। তিনি বললেন, ও রবি, তোর বউ যে একটি অক্ষরও ইংরেজি জানে না। আমি কথা 
বলে দেখছি তো, প্রাইমারী ইস্কুলে বাংলা একটু-আধটু শিখেছে বটে, ইংরেজির অক্ষরজ্ঞানও নেই । ও লোরেটোর ফিরিঙ্গি 
মেয়েদের সঙ্গে বসে পড়াশুনো করতে পারবে ? এক্ষুনি ইস্কুলে পাঠাবারই বা দরকার কী ? আমাদের কাছেই থাক না, 
আমরাই প্রথমটা শিখিয়ে-পড়িয়ে দেব। 

রবি বলল, তোমরা একটু মেজ বউঠানকে বুঝিয়ে বলো না এ কথা ? 

নীপাময়ী ঝংকার দিয়ে বলে উঠলেন, তোর বউয়ের ব্যাপারে আমরা বলতে যাব কেন রে? তুই নিজের বলতে পারিস 
না? 

রবির মুখ দেখেই বোঝা গেল, জ্ঞানদানন্দিনীর কাছে এরকম প্রস্তাব তোলার সাহস সে সঞ্চয় করতে পারবে না। 

কাদন্বরী নিঃশব্দে একটা ছায়ার মতন সরে গেলেন সেখান থেকে। 

বেথুন ইস্কুল বাংলার গর্ব। কত বিরোধিতা অগ্রাহ্য করে ও এদেশের মেয়েদের শিক্ষার জন্য এর প্রতিষ্ঠা হয়েছিল। 
বিদ্যাসাগর মশাই এর সঙ্গে যুক্ত ছিলেন, স্বয়ং দেবেন্দ্রনাথ তার (এক কন্যাকে এখানে ভর্তি করে দিয়ে এসেছিলেন । 
' সেই দেবেন্দ্রনাথও এখন জ্ঞানদানন্দিনীর ব্যবস্থাপনাকে অগ্রাহ্য করেন না। রবির বিয়ের সময় তিনি আসেননি, কিন্তু 
বড় জামাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে তিনি চলে এলেন শান্তিনিকেতন থেকে । সম্পত্তির বিলিব্যবস্থা করতে হবে। কনিষ্ঠ 
পুত্রবধূর মুখ দেখলেন আনুষ্ঠানিকভাবে । বাড়িতে পৌঁছনো মাত্রই, কই রবির বউ কই, এরকম চাঞ্চল্য প্রকাশ করা তার 
স্বভাব নয়। পৌঁছবার দ্বিতীয় দিনে তিনি গোধূলির আলোয় নিজের ঘরের আরামকেদারায় বসে খবর পাঠালেন। রবি তা 
নবোঢ়া পত্বীকে সঙ্গে নিয়ে এসে বাবামশাইকে প্রণাম করল। 

দেবেন্দ্রনাথ ভয় ও লজ্জায় জড়সড় বালিকাটির হাতে চারটি মোহর দিলেন। এই তার যৌতুক, পুত্রবধূর রূপ সম্পর্কে 
কোনও মন্তব্য করলেন না, হাত তুলে, চক্ষু বুজে আশীর্বাদের একটি মন্ত্র পাঠ করলেন। তারপর রবিকে জিজ্ঞেস করলেন, 
বধূমাতার শিক্ষার কী ব্যবস্থা করেছ? 

রবি মৃদুকষ্ঠে বলল, ৫মজ বউঠান ব্যবস্থা করেছেন । খ্রিষ্টমাসের ছুটির পরে লোরেটো হাউজে ভর্তি করে দেওয়া হবে। 

দেবেন্দ্রনাথ কয়েক মুহূর্ত নীরবে চিন্তা করার পর বললেন, বেশ ! সেই ভালো । তবে; প্রথমেই কি অন্যান্য 
বালিকাদের সঙ্গে বসে পাঠ নিতে পারবে ? ব্যবস্থা করো, কিছুদিন ওই বিদ্যালয়ে ছোট বধূমাতাকে যেন পৃথকভাবে শিক্ষা 
দেওয়া হয়। শিক্ষিকারা শুধু ওকেই পড়াবেন। এর জন্য যা খরচ লাগে খাজাঞ্চিখানা থেকে নেবে । আমি বলে দিয়ে যাচ্ছি। 

এর থেকে ভালো ব্যবস্থা আর হয় না। } 

দেবেন্দ্রনাথ আজকাল আর জোড়াসাকোর বাড়িতে থাকতে চান না। এ কালের ছেলেমেয়েদের পোশাক-আশাক, 
আচার-ব্যবহার সব তার মনঃপূত হয় না, আবার এটাও বোঝেন যে কঠিন নিষেধের গণ্ডি টেনে এত বড় পরিবারের 
সকলকে বেঁধে রাখা যাবে না । তাই তিনি দূরে চলে গিয়ে সংসার থেকে খানিকটা বিযুক্ত থাকেন। চুঁচড়োয় একটা বাড়ি 
ভাড়া নিয়ে দু'দিন পরেই আস্তানা নিলেন সেখানে । 

বাইরে থেকে যারা এসেছিল, তারাও ক্রমে ফিরে যেতে লাগল । সত্যেন্দ্রনাথ সপরিবারে চলে গেলেন সার্কুলার 
রোডের অদ্টরালিকায় । সরলা তার মা-বাবার সঙ্গে ফিরে গেল কাশিয়াবাগানের বাড়িতে । 

জ্ঞানদানন্দিনী শুধু নববধূকেই সঙ্গে নিলেন না, রবিকেও বললেন, কিছুদিন তাদের সঙ্গে গিয়ে থাকতে । রবি বাধ্য 
ছেলের মতন চলে গেল। অবিলম্বেই মৃণালিনীকে ভর্তি করে দেওয়া হল লোরেটো হাউজে, সেখানে তাকে শুধু ইংরেজি 
শিক্ষায় নয়, পিয়ানো বাজনা ও পাশ্চাত্য সঙ্গীত শেখানোরও ব্যবস্থা হল। বাড়িতে জ্ঞানদানন্দিনী প্রতি পদে পদে তাকে 
বোঝাতে লাগলেন, কিভাবে লোকজনের সামনে হাটতে হয়, কি ভাবে দাত না দেখিয়ে হাসতে হয়, কি ভাবে সুলুপ সুলুপ 
শব্দ না করে চা খেতে হয়। এত শিক্ষার চাপে বালিকাটির নিশ্বাস ফেলারও অবসর রইল না। 

রবির নতুন কবিতার বই বেরুবে, তার প্রুফ দেখা নিয়ে সেও ব্যস্ত । এই কাব্যটির নাম দিয়েছে সে ‘ছবি ও গান'। 

সাধারণত জ্ঞানদানন্দিনীর বাড়িতেই আড্ডার টানে সন্ধেবেলা অনেকে আসে । জ্যোতিরিন্দ্রনাথের তো প্রতিদিন 
একবার আসা চাই-ই। কিন্তু সম্প্রতি অডিডার কেন্দ্রটি স্থানান্তরিত হয়েছে অনেক দূরে, উল্টোডাঙ্গায়, স্বর্ণকুমারীর বাড়িতে। 

দেবেন্দ্রনাথের কন্যারা বিবাহের পর বাপের বাড়িতেই থাকে, তাদের স্বামীরা ঘড়-জামাই, এটাই রেওয়াজ । একমাত্র 
ব্যতিক্রম স্বর্ণকুমারীর স্বামী জানকীনাথ ঘোষাল । নদীয়ার জয়রামপুরের জমিদার বংশের সন্তান জানকীনাথ তেজন্বী পুরুষ । 
প্রথম যৌবনেই তিনি রামতনু লাহিড়ী ও যদুনাথ রায় প্রমুখের. সংস্পর্শে এসে জাতিভেদ প্রথাকে অস্বীকার করে উপবীত 
ছিড়ে ফেলে দেন। তার বাবা এজন্য তাকে ত্যাজ্যপুত্র করেছিলেন। দেবেন্দ্রনাথ একবার কৃষ্ণনগরে গিয়ে এই সুদর্শন 
যুবাকে দেখে তার এক কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন । তার কন্যা স্বর্ণকুমারীও অসাধারণ. রূপসী । জানকীনাথ রাজি 
হলেন, কিন্তু শর্ত দিলেন যে তিনি জোড়াসাকোর বাড়িতে থাকবেন না। এবং আনুষ্ঠানিকভাবে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেবেন না। 


১৪৩ 


শ্বশুরবাড়ির অদূরে সিমলে পাড়ায় সংসার পেতেছিলেন জানকীনাথ। এর মধ্যে তার পিতার সঙ্গে সভ্ভীব হয়ে গেছে। 
আবার তিনি মদ তনয় ফাক কৌদীন। অব্যাহত রহল। ধনী-কনা বর্কুসারীকে কোনও অভাবের যে গড়তে 
হলনা। 

ওঁদের এক পুত্র, তিন কন্যা । পরিণত বয়েসে জানকীনাথ বিলেতে ব্যারিস্টারি পড়তে গেলেন। সেই সময় স্ত্রী-পুত্র- 
কন্যাদের রেখে গেলেন শ্বশুরবাড়িতে ৷ তার কনিষ্ঠা কন্যাটি জ্যোতিরিন্দ্রনাথ্যের স্ত্রী কাদম্বরী দেবীর খুব ন্যাওটা হয়ে ওঠে । 
সে সব-সময় কাদক্বরীর কাছেই থাকত। নিঃসন্তান কাদম্বরীও তাকে বুকে আঁকড়ে ধরেছিলেন । কিন্তু একদিন তিনতলার 
সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ছ' বছরের বালিকাটি পা পিছলে পড়ে গেল, মাথায় গুরুতর আঘাত লাগায় সে অনেক 
চিকিৎসাতেও বাঁচল না। লন্ডনে জানকীনাথ তখন ব্যারিষ্টারির অনেকগুলি পরীক্ষাই পাস করেছেন, কিন্তু শেষ পরীক্ষা 
দেওয়া হল না, কন্যার মৃত্যুসংবাদ পেয়ে তড়িঘড়ি দেশে ফিরে এলেন। 

আবার যাবেন ভেবেছিলেন, তা আর হয়ে উঠল না, কিন্তু নানাবিধ সামাজিক কর্মে নেতৃত্ব দিয়ে জানকীনাথ 
কলকাতার এক বিশিষ্ট নাগরিক হিসেবে গণ্য হলেন। কাশিয়াবাগানে তীর বাগানবাড়িটি একটি দর্শনীয় স্থান « এবছ বহু 
লক্বপ্রতিষ্ঠ ব্যক্তির সমাগম হয় সেখানে । 

স্বর্ণকুমারী এক বিচিত্র রমণী। তার রূপ ও ব্যবহারে মহারানী, মহারানী ভাব, ব্যক্তিত্ময়ী, তা ছাড়া তার শিক্ষার গর্ব 
আছে। তিনি স্বশিক্ষিতা। পিত্রালয়ে এবং স্বামীগৃহে এসেও তিনি যথেষ্ট পড়াশুনো করেছেন, বিজ্ঞানের প্রতিও তাঁর আগ্রহ 
আছে। লেখনী ধারণ করেও তিনি খ্যাতি অর্জন করেছেন, ভারতী পত্রিকায় তার রচনা নিয়মিত প্রকাশিত হয়। স্বর্ণকুমারীর 
ধারণা, লেখক-লেখিকাদের সংসারের প্রতি মনোযোগ দেওয়া মানায় না। চাল-ডাল-তেলের হিসেব রাখেন না তিনি, 
রান্নাঘরের খবর জানেন না। কয়েকটি পুক্রকন্যার জন্ম দিয়েছেন বটে কিন্তু তাদের নিয়ে আদিখ্যেতা করার পক্ষপাতী নন 
তিনি। প্রতিটি সন্তানের জন্য একজন করে পরিচারক বা পরিচারিকা নিযুক্ত আছে। তারাই সর্বক্ষণ ছেলেমেয়েদের ওপর 
নজর রাখে। অন্য জননীদের মতন সময়ে সময়ে ছেলেমেয়েদের কাছে ডাকা, তাদের গায়ে হাত বুলোনো বা চুমো খেয়ে 
আদর করা, ওসব স্বর্ণকুমারীর ধাতে নেই৷ ছেলেমেয়েদের সঙ্গে প্রতিদিন তীর দেখাও হয় না। 

একবার, তার তৃতীয় কন্যা সরলা যখন বেশ ছোট, ছাদের মার্বেল সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ে গিয়েছিল 
একতলায়। মুখের দুটো দাত ভেঙে রক্তারক্তি কাণ্ড, সারা বাড়িতে হইচই, সরলার নিজস্ব দাসীটি কেঁদেকেটে বলতে লাগল, 
তার কোনও দোষ নেই... ৷ ওপরতলার এক ঘরে বসে তখন সাহিত্য রচনা করছিলেন স্বর্ণকুমারী, তিনি একটুক্ষণ কান 
পেতে শুনলেন ও কোলাহলের কারণটা বুঝলেন, তবু নীচে নেমে মেয়েকে দেখতে গেলেন না । সাহিত্য রচনা এক প্রকার 
সাধনা, যখন-তখন মনঃসংযোগ নষ্ট করলে এ সাধনার ফল পাওয়া যায় না। মেয়ে আহত হয়েছে তো কী এমন ব্যাপার, 
তাকে দেখার জন্য একগাদা কর্মচারী দি চিকিৎসার দরকার হয় তার যাব করবেন বাড়ির পক মানুহটি, ভার বানী । 

এই বাগানবাড়িটি বিশাল । দেওয়াল দিয়ে ঘেরা প্রায় পাচ বিঘের চৌহদ্দি, গৃহটির সামনে-পিছনে 

উদ্যান, এক পাশে একটি মিষ্টি জলের পুকুর । এই পুকুরটি এমনই বিখ্যাত যে পাড়া-প্রতিবেশীরা এখান. থেকে কলসি ভরে 
খাবার জল নিয়ে যায়, জানকীনাথ তাতে আপত্তি করেন না । কাছেই উল্টোডাঙ্গার খাল, পূর্ববঙ্গ থেকে চাল নিয়ে বড় বড় 
নৌকো এখানে এসে ভেড়ে, একটা ছোটখাটো গঞ্জের পরিবেশ। এ বাড়িতে প্রতি অপরাহ্নেই আত্মীয়-বন্ধু সমাগম হয়, 
সাহিত্য আলোচনা চলে, স্বর্ণকুমারী নিজের নতুন রচনা পাঠ করে শোনান । এরকম পরিবেশ তিনি পছন্দ করেন। তার দুই 
ভাই জ্যোতি ও রবির মতন সাহিত্যজগতে তাঁর অগ্রগমন অব্যাহত ৷ 

রবির বিয়ের কিছুদিন পরই কাশিয়াবাগানের এ বাড়িতে আর একটি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল । ঘোষাল পরিবারে 
জ্যেষ্ঠ কন্যা হিরণুয়ীর বিবাহ, পাত্রটি পূর্ব পরিচিত । হিরণ্যুয়ীর পিসেমশাইয়ের ভাই ফণিভূষণ মুখুয্যে এ বাড়িতে নিয়মিত 
যাওয়া-আসা করত, দুজনেই পরস্পরকে পছন্দ করেছে। পাত্রটিও উচ্চ শিক্ষিত । 

সাধারণ, সংসারী, কন্যার মায়েদের মতন, বিয়ের সময় কী কী শাড়ি কেনা হবে, কত সেট গয়না আসবে কিংবা 
নিমন্ত্রিতদের কতটা দীর্ঘ হবে, এ নিয়ে মোটেই মাথা ঘামাতে চান না স্বর্ণকুমারী। ওসব তো ঠিকই হয়ে যাবে। 
বিয়ের উৎসবটা কী ভাবে অভিনব করা যাবে, তা নিয়েই তীর প্রধান চিন্তা । সে রাতে একটা নাটকের অভিনয় করলে 
কেমন হয় ? তার এই প্রস্তাবে অনেকেই সম্মতি জানাল। তবে বেশি দিন দেরি নেই, সংলাপ মুখস্থ করার, রিহার্সালের তত 
সুযোগ পাওয়া যাবে না। গীতি-নাট্য হলে বেশ হয়। সংলাপ মুখস্থ করার চেয়ে গান শেখা সহজ। তা ছাড়া কিছু কিছু গান 
তো আড়াল থেকেও গেয়ে দেওয়া যায়। 

কে রচনা করবে গীতি-নাটক ? সময় সংক্ষেপের জন্য সবাই মিলে লিখলেই তো হয়। একবার যেমন “বালীকি- 
প্রতিভা’ তৈরি হয়েছিল অনেকের গান নিয়ে । যে-যে গান লিখতে পারে লিখে ফেলবে, একসঙ্গে বসে সুর দেওয়া হবে, আর 
গানওুলি জুড়ে দেবার জন্য একটা ক্ষীণ কাহিনীসূর থাকলেই হল। বর্ুকুমারী স্বয়ং গান রচনা করেন, আছেন 
জ্যোতিরিন্দ্রনাথ, পিয়ানোয় বসে নতুন নতুন সুর তৈরি করায় তার জুড়ি নেই, রবিকে বললেই সেই সুরে কথা বসিয়ে দিতে 
পারে, তা ছাড়াও ডেকে আনা হল কবি অক্ষয় চৌধুরীকে 

বৈঠকখানাঘরে প্রতিদিন বসতে লাগল গান-রচনার আসর। গৃহক্রী এখানেই ব্যস্ত থাকেন, বিয়ের যাবতীয় 
ব্যবস্থাপনা করছেন তার স্বামী। গান রচনায় বড় আমোদ। কখনও কখনও এক একটি পঙক্তি অতি ব্যক্তিগত হয়ে যায়, 
তখন হাসির হর-রা ওঠে। নতুন নতুন সুরের একটা মায়া আছে। লতি আসে না। আসর ভাঙতে তাতে অনেক রাত হয়ে 
যায়। এর মধ্যে অবশ্য পানাহারের বন্দোবস্ত থাকে 

বদের আড্ডায় ছোটরা কক্ষনও ধারেকাছে ঘেষতে পারবে না, স্ব্ণকুমারী এরকম কঠোর নির্দেশ আছে। কিন্ত 
এখন সেই নির্দেশ শিথিল করা হয়েছে। হিরণুয়ীর বন্ধু ও ঠাকুরবাড়ির অন্য মেয়েরাই তো অভিনয় করবে। বয়স্করা 
থাকবেন অন্তরালে । এক একটা গান তৈরি. হলে শিখিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের । অন্য কোনও নামের বদলে এই নাটিকার 
নাম রাখা হয়েছে “বিবাহোৎসব' । 
১৪৪ 


রবিকে সব দিন এখানে পাওয়া যায় না। 

“ছবি ও গান’ বইটি ছাপা নিয়ে রবি বেশ ব্যস্ত । নির্ভুল করার জন্য সে প্রেসে গিয়ে প্রফ দেখে । কবিতার একটি শব্দও 
ভুল ছাপা হলে কবির শরীরে যেন ছুরির আঘাত লাগে । সামান্য একটা আকার বা-ইকার বাদ গেলেও যে ছন্দপতন হয়, তা 
তো পাঠকদের ডেকে ডেকে বোঝানো যায় না। 

“ছবি ও গান’ ছাপা শেষ হয়ে গেল, এখন উৎসর্গপত্র বাকি। কাকে উৎসর্গ করবে, রবি ঠিক ভেবে পাচ্ছে না। 'প্রভাত- 
সঙ্গীত' দিয়েছে বিবিকে। এই বইখানি কি নিজের স্ত্রীকে দেওয়া উচিত ? সে এই কবিতাগুলির মর্ম কী বুঝবে ? তা ছাড়া 
এত তাড়াতাড়ি নিজের স্ত্রীকে কাব্য উৎসর্গ করলে সবাই যদি তা নিয়ে বিদ্রুপ করে? 

আসলে রবির সবকটি বই-ই শুধু একজনকে দিতে ইচ্ছে করে। সে-ই তো তার প্রতিটি কবিতা পড়ে, প্রশংসায় 
উচ্ছসিত. হয়, আবার অপছন্দের কথা জানাতেও দ্বিধা করে না ! মান-অভিমান, রঙ্গ-কৌতুকে সে-ই তো এতদিন মাতিয়ে 
রেখেছে, এই কাব্যটির প্রায় প্রতিটি কবিতা রচনার সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত স্মৃতি। কিন্তু একাধিক বই তাকে উৎসর্গ 
করলেও যদি অন্য কেউ কিছু মনে করে? 'ভগ্রহৃদয়ে'র শ্রীমতী হে যে কে, তা অনেকেই বুঝে ফেলেছে। 

কিন্তু এই বইখানি আর কারুকেই দেওয়া যায় না। 

রবি প্রথমে লিখল, “গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তে মালা গাথিলাম ৷' 

একটু ভেবে সে আবার যোগ করল, “যাহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া 
উঠিত, তাহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম ৷' 

বাধাবার পর প্রথম কপিটি তো তার হাতেই তুলে দিতে হবে। 

ব্ৰাহ্মসমাজ প্রেস থেকেই রবি সোজা চলে এল জোড়াসীকোয়। ফেব্রুয়ারি মাস, শীত শেষ হয়ে গেছে, কিন্তু বসন্ত টের 
পাওয়া যায় না, এর মধ্যেই গরম পড়তে শুরু করেছে। বিকেলবেলায় আকাশে দেখা যায়, ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে বিদেশি হংস। 

র ঘরের দরজা খোলা । তিনি একটা জানলার পাশে বসে আছেন বাইরে তাকিয়ে । ঘর একটু একটু অন্ধকার, 
কিন্তু বাইরে এখনও শেষ সূর্যের আলো আছে। এই জানলা দিয়ে বাগানের অনেকখানি দেখা যায়। একেবারে কাছেই 
একটা বড় বকুল গাছ, সেখানে কিচির-মিচির করছে অসংখ্য পাখি, বাগানের অন্য গাছের তুলনায় এই গাছটাকে পাখিরা 
বেশি পছন্দ করে। 

রবি ডাকল, নতুন বউঠান ! 

কাদম্বরী ফিরে তাকালেন । কিন্তু ত্রস্তে উঠে দীড়ালেন না, ছুটে রবির হাত ধরলেন না, তার নামে কোনও অনুযোগ 
করলেন না, কিছুই না । শুধু একবার তাকালেন মাত্র। ; 

রবি কয়েক পা এগিয়ে এসে জিজ্ঞেস করল, তোমার শরীর ভালো আছে। 

কাদম্বরী মাথা হেলিয়ে বললেন, হ্যা । 

রবি আবার জিজ্ঞেস করল, ঘরে বাতি জ্বালোনি ? 

কাদস্বরী উত্তর না দিয়ে এমনভাবে চেয়ে রইলেন, যাতে মনে হয়, বাতি জ্বালা না-জ্বালায় কিছু আসে যায় না। 

রবি বলল, নতুন বউঠান, এই আমার ছবি ও গান। 

কাদন্বরী হাত বাড়িয়ে সেটা নিলেন। অলসতাবে ওলটালেন কয়েকটি পৃষ্ঠা, উৎসর্গের লেখাটি পড়ে শুধু বললেন, গত 
বৎসর ! তারপর রেখে দিলেন বইটি এক পাশে। 

এর আগে রবির অন্য যে-কোনও বই পেলে তিনি উৎফুল্ল হয়ে প্রথমেই গন্ধ শুঁকতেন। প্রতিটি পৃষ্ঠা দেখতেন, কেন 
কোন কবিতাটি আগে দেওয়া হয়েছে, কোনটি শেষে, তা নিয়ে প্রশ্ন করতেন। এখন যেন তার কোনও উৎসাহই নেই। 

কেন যে এই অনাসক্তি, তার কারণটা রবি জানে, সেইজন্যই প্রশ্ন করতে সাহস করল না। জ্ঞানদানন্দিনী যে এর কাছ 
থেকে জোর করে রবিকে সরিয়ে নিচ্ছেন । এঁর স্বামীকে নিজের দিকে টেনেও নিরস্ত হননি, রবিকেও তীর চাই । কাদন্বরীকে 
নিঃসঙ্গতার শাস্তি দিয়েই তার আনন্দ ! নতুন বউঠানেরও দোষ আছে, তিনি শুধু শুধু বাড়িতে বসে থাকেন কেন, স্বামীর 
সঙ্গে বেরুতে পারেন না? 

নতুন বউঠান দিনের পর দিন এই ঘরে একা বসে থাকবেন, প্রতিদিন এরকম বিকেল-সন্ধেবেলা রবি কি তাকে সঙ্গ 
দিতে পারে এখন £ তার ইচ্ছে থাকলেও পারবে না। সারা বাড়িতে ফিসফাস শুরু হয়ে যাবে। তা ছাড়া রবিরও তো এখন 
বাইরে অনেক কাজ । আগের মতন, কাদন্বরীর অভিমান ভাঙাবার মতন অনন্ত অবসর যে তার নেইই। চন্দননগরে মোরান 
সাহেবের বাগানবাড়ির দিনগুলি এখন নিতান্তই এক সুখস্বপ্ন ! 

রবি বলল, নতুন বউঠান, এখন স্বর্ণদিদির বাড়িতে রোজ কত মজা হয়, কত গান হয়, তুমি সেখানে আস না কেন? 

কাদক্বরী ক্লিষ্ট স্বরে বললেন, ওখানে আমার যেতে নেই । আমি যে অপয়া। 

রবি তীব্র প্রতিবাদ করে বলল, যাঃ, এ কী বলছ, তুমি, ছি ছিছি! 

কাদম্বরী বললেন, ঠাকুরঝি'র মেয়ে উর্মিলা, আমার কাছে আসত, আমার হাতে খেত, আমর এখানেই শুয়ে থাকত। 
আমি তাকে মেরে ফেলেছি। সবাই বলে, আমি আঁটকুড়ি, তাই হিংসেয় আমি স্বর্ণদিদির মেয়েটাকেও খেয়ে ফেলেছি ! .. 

রবি বলল, ইস, ছি ছি, এমন কথা কক্ষনও আর উচ্চারণ করবে না। ওটা তো একটা দুর্ঘটনা। তোমার নামে অমন 
কথা কেউ কক্ষনও বলে না। 

কাদম্বরী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলে না বুঝি ? কী জানি ! আমি যেন সর্বক্ষণ শুনতে পাই, আমার আড়ালে 
এ বাড়ির সবাই গুজগুজ করে বলছে, অপয়া ! অপয়া ! ওই বউটা অপয়া ! 

রবি কাতরভাবে বলল, ভুল, ওটা তোমার মনের ভুল ! তুমি সর্বক্ষণ ঘরে বসে থাক... বাইরে বেরোও, সবার সঙ্গে 
মিশে দেখো, কতজন তোমাকে ভলোবাসে, স্বর্ণদিদির বাড়িতে গান-বাজনার মধ্যে গিয়ে পড়লে তোমার নিশ্চয়ই ভালো 
লাগবে ! 


প্রথম আলো (১ম)--১৯ ১৪৫ 


কাদন্বরী বললেন, যদি ওরা আমাকে... আমার যেতে ইচ্ছে করে না রবি, আমার মন চায় না । তুমি যাও__ 

তিনি আবার জানলার বাইরে চোখ ফেরালেন । এখন বাইরেও প্রায়ান্ধকার । 

রবি কাছে এসে কাদন্বরীর কাধে হাত রেখে ব্যাকুল হয়ে বলল, নতুন বউঠান, চলো, আমার সঙ্গে চলো, তোমাকে 
দেখলে সবাই খুশি হবে। 

রবিকে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিয়ে কাদন্বরী ঠাণ্ডা গলায় বললেন, তুমি যাও, রবি ! তোমার দেরি হয়ে যাচ্ছে। 

রবির পক্ষে সত্যি আর থাকার উপায় নেই। এখানে আর কাকুতিমিনতি করেও লাভ হবে না বোঝা যাচ্ছে। ওখানে 
দেরি হলে সে কী কৈফিয়ত দেবে? 

কাশিয়াবাগানের বাড়িতে সেই সন্ধ্যায় সবাই বিশেষ করে রবির জন্য অপেক্ষা করছে। নাটকের এক জায়গায় একটা 
মোচড়ের জন্য, সা রাত হা 
হচ্ছে না। রুমী বা অক্ষয় চৌধুরী দু'-চার লাইন বলছেন, তা বাতিল করে দিচ্ছেন 

EL যারা SLs BAH তাত বসছে নী সমবয়সী আট দশটি মে 


জ্যোতিরিন্দনাথ বললেন, কোথায় ছিলি, রবি ?আমরা চাতক পাখির মতন তোর জন্য বসে আছি ! 
জুতো-মোজা খুলে রবি কার্পেটে এসে বসল। ছোটরা তাকে পছন্দ করে। তার গান বেশি ভালোবাসে, কারণ, রবির 
গান সহজ, সবাই বুঝতে পারে । অন্যদের গানের কথা বড় খটোমটো। 


গেছে বিষাদে । তার পক্ষে অন্য ভাব আনা এখন সন্ভব নয়। জ্যোতিরিন্্রনাথ পিয়ানো ছেড়ে এস্রাজ নিয়ে বললেন, এই মিশ্র 
খাম্বাজের সুরটা কেমন দেখ তো? 

রবি আচ্ছন্নের মতন বলল, ওই জানলার কাছে বসে আছে, করতলে রাখি মাথা...তারপর এস্রাজের সুরের সঙ্গে সঙ্গে 
গেয়ে যেতে লাগল : 


. রবির চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে । এমন আর কখনও হয়নি, নতুন উঠান একা বসে আছেন, সে তার 
পাশে বসে সঙ্গ দিতে পারল না। কিছুদিন আগেও এটাই তো ছিল তার শ্রেষ্ঠ আনন্দ। অন্য সব কাজ তুচ্ছ। অন্যে কে কী 
ভাববে, এমন কথা তো তার আগে কখনও মনে আসেনি । আজ নতুন বউঠান তাকে দূরে ঠেলে দিলেন। সেও তো চঞ্চল 
হয়ে চলে এল ৷ 

এখানে সবাই কত আনন্দ করছে, কেউ তো একবারও জিজ্ঞেস করে না, কাদম্বরী আসে না কেন ? জ্যোতিদাদা 
জাহাজ নিয়ে সারা দিন ব্যস্ত, সেখান থেকে সরাসরি চলে আসেন এ বাড়িতে । গাড়ি পাঠিয়েও তো নতুন. বউঠানকে 
আনানো যেত, কারুর মনে পড়ে না সে কথা ! তিনি অন্ধকার ঘরে চুপ করে একা বসে আছেন। 

ওই জানলার কাছে বসে আছে, করতলে রাখি মাথা... 


| রঃ ৩৩ hu 


বিনোদিনীকে নিয়ে সুষ্ঠুভাবে রিহার্সাল পরিচালনা করাই মুশলিক হয়ে দীড়িয়েছে। সে ঠিক সময় আসে না, তার 
বাড়িতে লোক পাঠালেও সে বিরক্ত হয়। গিরিশচন্দ্র অন্য নট-নটীদের নিয়ে রোজ কিছুক্ষণ মহড়া চালাবার পর গালে হাত 
দিয়ে বসে থাকেন। বিনোদিনীর প্রধান ভূমিকা, তার সঙ্গে অন্য অনেকগুলি চরিত্রের সংলাপ থাকে, বিনোদিনী না এলে 
কাহাতক আর প্র্জি দিয়ে চালানো যায় ?'রাগে' গিরিশের গানের চামড়া চকচক করে, ব্র্যান্ডিং বোতল খুলে তিনি'জল না 
মিশিয়েই ঢকঢক করে খানিকটা ঢেলে দিলেন গলায় । 

বিনোদিনী যখন আসে, তখনও তার বায়নাক্কার শেষ থাকে না। পার্ট বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে বলে, চক্ষে 
আলোর ছররা লাগছে। ওই বাতটা সরিয়ে দাও নাগা ! কিংবা, কাশি হয়েছে, কেউ একটু আদা কুচিয়ে এনে দেবে ? 

কিংবা, হ্যা যাদুকালী, তোর কাপড়ে কিসের গন্ধ ? আমার যে বমির ভাত উঠে আসছে। যা, যা, শাড়িটা বদল করে আয় ! 

এইভাবে মহড়ার বিশ্ব হয়। এমন কী বিনোদিনী যা কোনওদিন সাহস করেনি, এখন সে গিরিশচন্্রকে দু' -একটা 
সংলাপ বদল করে দিতে বলে । আদেশের সুরে নয় অবশ্য, মিনতির সুরে, হাত জোড় করে অনুরোধ জানায়, এই জায়গাটা 
বড্ড খটোমটো লাগছে, একটু সহজ করে দিলে হয় না? 

কিন্তু সেই অনুরোধই হুকুমের মতন শোনায় ! 
১৪৬ 


অভিনেতা-অভিনেত্রীরা বেগড়াই করলে তাদের ধাতস্থ করতে পারে থিয়েটারের মালিক অথবা পরিচালক । এক্ষেত্রে 
মালিক গুর্মুখ রায়ের প্রশ্রয়েই সময় আগাগোড়া গুর্মুখ বসে থাকে এক পাশে, আবার গুরুখের সঙ্গেই চলে যায় । গুরুখের 
সামনে স্বয়ং গিরিশচন্দ্রও বিনোদিনীকে শাসন করার সাহস পান না, কারণ গুর্মুখের মুখের কোনও রাশ নেই, সকলের 
সামনেই সে গিরিশচন্দ্রকে অপমান করে বসবে । 

এতগুলো বছর কাটল, গিরিশচন্দ্রের হাতে অনেক অভিনেত্রীই তৈরি হয়েছে। নানান অস্থান-কুস্থান থেকে মেয়েগুলিকে 
তুলে আনা হয়, চেহারাটা একটু চলনসই হলেই হল, ভালো করে কথা বলতে পারে না, অনেক বাংলা শব্দের মানে বুঝতে 
পারে না, হাসের মতন চলন, প্যাচার মতন চাউনি। সেই থেকে গড়ে-পিটে নিতে হয়, এক একজন একেবারেই উতরোয় 
না, এক একজন দাড়িয়ে যায়। কাদার তাল থেকে তৈরি হয় এক জীবন্ত মূর্তি। গিরিশচন্দ্র শুধু অভিনয় শেখান না, তাদের 
রামায়ণ-মহাভারতের কাহিনী শোনান, বিলেতে রঙ্গমঞ্চের নট-নটীদের র নানান গল্প বলেন। তাদের লেখাপড়া 
শেখাবার জন্য মাস্টার নিয়োগ করেন । চিন্তার প্রসারতা না এলে, নিজের গণ্ডির বাইরের জগৎটাকে না চিনলে নানা রকম 
চরিত্রের বৈশিষ্ট্যও বোঝা যায় না। 

একদিন গুটিপোকা প্রজাপতি হয়, মঞ্চে হাততালি পেতে শুরু করে । যে যত বেশি ক্ল্যাপ পায়, তার তত কদর । পর 
পর কয়েকটি নাটক জনপ্রিয় হলেই অনেক অভিনেতা-অভিনেত্রীর মাথা ঘুরে যায় । তখন শুরু হয় নানা রকম বায়নাক্কা। 
কার কটা সিনে ত্যাপিয়ারেন্স, ডায়লগ কার কম কার বেশি, ড্রেস চেঞ্জ কতবার, এইসব নিয়ে ওজর আপত্তি। মাইনে 
বাড়াবার দাবি, দল ছেড়ে অন্য দলে যোগ দেবার হুমকিও যোগ হয় । গুরুর কথা আর মনে থাকে না। 

গিরিশচন্দ্র এমন অনেক দেখেছেন । কিন্তু বিনোদিনী কখনও এমন ছিল না। মাত্র কুড়ি বছর বয়েসেই সে প্রচুর খ্যাতির 
অধিকারিণী, কিন্তু গিরিশচন্দ্রকে সব সময় মান্য করে এসেছে। এখন তার এই দুর্বিনয়ের কারণটাও বুঝতে পারেন 
গিরিশচন্দ্র । থিয়েটারের স্বার্থে সবাই মিলে জোর করে ঠেলেঠুলে বিনোদিনীকে গুর্মুখের মতন এক বর্বরের অস্কশায়িনী হতে 
বাধ্য করা হয়েছে। তাই বিনোদিনী যেন প্রতিশোধ নিতে চাইছে এখন, তার ভাব-ভঙ্গির মধ্যে সর্বক্ষণ ফুটে ওঠে : স্টার 


অভিনয় করছেন না, নাটক রচনা ও পরিচালনাতেই তাকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয়। ‘নল দময়ন্তী” জমজমাট ভাবে চলছে, 
দময়স্তীর ভূমিকায় বিনোদিনীর তুলনা নেই। তা ছাড়া এই নাটকে মঞ্চে অনেক চমকপ্রদ ব্যাপার ঘটে । একটা পদ্মফুল 
থেকে সহসা অন্পরাদের আত্মপ্রকাশ, নলের পরিধেয় বস্তু নিয়ে একটি পাখি আকাশে উড়ে যায়, এমনটি আগে কেউ 


খ্বান। 

স্টার থিয়েটার লাভ হচ্ছে যথেষ্ট, কিন্তু গুর্মুখ তা নিয়ে বিশেষ মাথা ঘামায় না, আয়ের চেয়ে সে বেশি ব্যয় করে। তার 
আনন্দ প্রতাপটাদ জহুরীর ন্যাশনাল থিয়েটারকে জব্দ করা গেছে। ওদের মঞ্চ এখন টিমটিম করে । “নল-দময়ন্তী'র এখনও 
যথেষ্ট জনপ্রিয়তা, তবু গুর্মুখ চায় ওটা থামিয়ে নতুন নাটক নামাতে । গিরিশচন্দ্র দ্রুত রচনা করেছেন “কমলে-কাহিনী'। 
কিন্তু তাতে বিনোদিনীর কোনও চরিত্র পছন্দ নয়। দময়স্তীর মতন আর একটি জোরালো চরিত্র নেই। সব নাটক কী 
একরকম হতে পারে ? কমলে-কামিনীতে বিনোদিনীকে দুটো ভূমিকা দেওয়া হল, দেবী চণ্ডী ও খুল্পনা, তবু বিনোদিনী ঠোট 
ওলটায়। 

রাগ কমাবার জন্য গিরিশচন্দ্রের দুটি উপায় আছে। গুমুখের সামনে বিনোদিনীকে ধমক দিতে পারেন না বলে তার 
অহং আহত হয়। বুকের মধ্যে বজ্রপাত হতে থাকে । তখন তিনি নিঃশব্দে উঠে চলে যান। মঞ্চের পিছনে একটি অন্ধকার 
স্থানে গিয়ে আসনপিড়ি হয়ে বসে শ্যামা-মায়ের নামে একটি স্তোত্র আবৃত্তি করেন। ক্রমশ তীর স্বর উচ্চ থেকে উচ্চতর 
গ্রামেও ওঠে, চক্ষু দিয়ে জল গড়ায়, এই সময় কেউ তার কাছে যেতে সাহস পায় না। এরকম সময়ে অবশ্য মদ্যপানে 
কোনও বাধা নেই। ৃ 

একদিন তার ওই রকম সাধনার অবস্থায় দেখা করতে এলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার । 

অতিশয়. ব্যস্ত ডাক্তার, বিজ্ঞান সমিতির জন্যও তাকে অনেক সময় ব্যয় করতে হয়। তবু তিনি নিয়মিত থিয়েটার 
দেখতে আসেন । থিয়েটারে তার নেশা ধরে গেছে। ঘোর নাস্তিক তিনি, অথচ 'ধ্রুব চরিত্র’ নাটকের ভক্তিরসের গানগুলি 
শুনে তিনি অশ্রু সংবরণ করতে পারেন না। “নল-দময়ন্তী' দেখতে দেখতেও সেই একই অবস্থা। দর্শকরা অনেকেই ডাক্তার 
মহেন্্রলাল সরকারকে চেনে । তারা অবাক হয়ে লক্ষ করে, এই বদমেজাজি জীদরেল মানুষটিও নাটকের অভিনয় দেখতে 
দেখতে কেঁদে ফেলেন ! 

কিন্তু ভক্তিগীতি শুনে মুগ্ধ হওয়া আর ভক্ত হওয়া এক কথা নয়। মহেন্দ্রলাল এখনও ভক্তিবাদ থেকে অনেক দূরে । এক 
রাত্রে তিনি নাটক দেখার পর নাট্যকারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন । গিরিশকে তিনি চেনেন অনেকদিন ধরে.। 
52৮59885775 
রশ? 

আজও গিরিশের মেজাজ বেশ খারাপ। বিনোদিনী একটা গোলমাল করেছে। পোশাক পরিবর্তনের অছিলায় 
বিনোদিনী একটি সিনে প্রবেশে করেছে সাত মিনিট দেরি করে। দর্শক বুঝতে পারেনি, সহ-অভিনেতারা তাৎক্ষণিক সংলাপ 
যোগ করে চালিয়ে দিয়েছে, বিনোদিনীও প্রবেশের পর অভিনয়ে কোনও খুঁত রাখেনি, কিন্তু নাট্য পরিচালক তা মানবেন কী 
করে ? গিরিশচন্ত্রের অন্তরাত্মা পর্যন্ত জ্বলে উঠেছিল। এর আগে এমন বেয়াদপি দেখলে তিনি বিনোদিনীকে ঠাস ঠাস করে 
চড় লাগাতেন, কিন্তু বিনোদিনীর অভিনয়ের সময় উইংসের পাশে দাড়িয়ে থাকে গুর্মুখ । তার রক্ষিতার গায়ে কেউ হাত 
তুললে সে তাকে গুলি করে মেরে ফেলবে। 

গিরিশচন্দ্র তাই মঞ্চের পেছনে অন্ধকারে বসে শ্যামা-মায়ের স্তোত্র উচ্চারণ করছেন। অন্য কোনও লোককে এ সময় 
গিরিশচন্ত্রের কাছে যেতে দেওয়া হত না, কিন্তু মহেন্দ্রলালকে আটকায় কার সাধ্য ! 

১৪৭ 


মহেন্্রলাল গিরিশচন্ত্রের কাছে গিয়ে থমকে দাড়ালেন ৷ দারুণ অবাক হয়ে চেয়ে রইলেন একটুক্ষণ। গিরিশচন্দ্র চক্ষু 
বুজে দুলে দুলে স্তোত্র আওড়াচ্ছেন। 
মহেন্দ্রলাল বললেন, হা কপাল ! একেও দেখছি কালীতে খেয়েছে ! 
চোখ মেলে গিরিশচন্দ্র বললেন, ডাক্তার মশাই ! আসুন, বসুন 
পরানের টি 
শির বললেন, চেষ্টা তো করছি, কিন্তু সত্যিকারের ভক্ত এখনও হতে পারলাম কই ? 
বললেন, ঘোষের পো, তোমাকে তো আমি অন্যরকম জানতাম ঠাকুর-দেবতায় ভর্তি কখনও দেখিনি। 
কোই-এর মত মানতে । বিজ্ঞানে ঝৌক ছিল। তোমার এসব হল কবে থেকে? 
এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গিরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, প্লে-টা কেমন লাগল, বলুন। 
মহেন্দ্রলাল বললেন, প্লে তো বেশ জমিয়েছ ! আমার ধারণা ছিল কী জান, যেমন পতিতা মেয়েমানুষদের শিখিয়ে 
পড়িয়ে তুমি সতী-সাধবী, স্বর্গের দেবীর পার্ট করাচ্ছ, তেমনি তুমি নাস্তিক হয়েও ভক্তিরসের, কাহিনী লিখে ফাটাচ্ছ ! 
নাট্যকারও একজন অভিনেতা ! 
গিরিশচন্দ্র বললেন, ডাক্তারমশাই, আপনি ঠিকই বলেছেন, আগে আমি কিছুই মানতাম না। কিন্তু আমার জীবনে 
একটা অলৌকিক অভিজ্ঞতা হয়েছে। সেই থেকে আমি... 
মহেন্দ্রলাল ব্যগ্রভাবে বললেন, অলৌকিক অভিজ্ঞতা ? কী, শুনি, শুনি ! 
এই সময় বিনোদিনীকে বগলদাবা করে গুর্মুখ সেখানে এসে উপস্থিত হল। 
গিরিশচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখানে হবে না। সেসব কথা আপনাকে আমি আর একদিন বলব ! 
মহেন্দ্রলাল বুঝলেন, এখানে এখন ওদের কাজের কথা. হবে। তিনি আর দীড়ালেন না। গিরিশের এই রূপান্তরের 
কাহিনীটি জানার জন্য তার মনে রয়ে গেল। 
কাজের কথা কিছু নয়, গুর্মুখ গিরিশের সঙ্গে বসে দু' পাত্তর সুরা পান করতে চায় । সে সর্বক্ষণই সঙ্গে বোতল রাখে, 
দিনের বেলা থেকেই তার চক্ষু রঙিন। 
গিরিশচন্দ্রের হঠাৎ যেন আজ জেদ চেপে গেল। এ ছোকরা কতটা পান করতে পারে দেখা যাক। দু’ দিনের কাপ্তান ! 
গিরিশের বয়েস এখন চল্লিশ, গুর্মুখ এখনও কুড়িতেও পৌঁছয়নি। গেলাসের পর গেলাস উড়ে যেতে লাগল, বোতলের পর 
বোতল । গুর্মুখের জেদ চেপে গেছে, সে এই বুড়োর কাছে হার স্বীকার করবে না। রাত যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন 
84৮ গিরিশচন্দ্র তখনও নীলকণ্ঠের মতন সোজা হয়ে বসে আছেন। 
বিনোদিনী ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। হাতের গেলাসে যে-টুকু বাকি ছিল, তা শেষ করে একটা রাম টেকুর তুললেন 
গিরিশচন্দ্র। তারপর হেঁকে বললেন, ওরে, কে আছিস, এই পেঁচি মাতালটাকে বাড়ি পৌঁছে দিয়ে আয় ! 
গুর্মুখ সে-ই যে শয্যা নিল, হা ৮8 


_ কোনওক্রমে একটু সুস্থ হয়ে, দুর্বল শরীর নিয়ে গুর্মুখ একদিন উপস্থিত হল স্টারে। সকলকে সমবেত করে সে প্রস্তাব 
দিল, বিনোদিনীকে সে এই থিয়েটারের অর্ধেক মালিকানা লিখে দেবে । বাকি অর্ধেক যে-কেউ কিনে নিতে পারে। 


তারপর গুরমুখের দিকে তাকিয়ে গরমভাবে বললেন, তুমি যদি বিনোদকে মালিকানা দাও, তাহলে কালই দল ভাঙবে । 
স্টার নষ্ট হয়ে যাবে। বিনোদ একজন নটী, তার অধীনে অন্য নট-নটারা কাজ করতে চাইবে না। 

গুর্মুখের আর সে তেজ নেই। গলার 'স্বর চি-চি করছে। পারিবারিক তাড়নায় সে যত তাড়াতাড়ি সম্ভব থিয়েটারের দায় 
থেকে মুক্ত হলে বাচে। এখনই সে সব কিছু বিক্রি করে দিতে চায়। বহু ব্যয়ে নির্মিত এই রঙ্গমঞ্চ, শেষ পর্যন্ত দরাদরি করে 
রফা হল মাত্র এগারো হাজার টাকায়। সঙ্গে সঙ্গে কয়েকজন টাকা জোগাড় করে নিয়ে এল । গিরিশচন্দ্রেরই মনোনীত চার 


ি বুঝেছিলেন যে মালিকানা দিলে তার দেমাকের চোটে টেকা যেত না, অন্য নট-নটীরা 

বিদ্রোহ ঘোষণা করত । কিন্তু বিনোদিনী যে এত সহজে মেনে নিল গিরিশচন্দ্রের কথা, তাতেও তার জন্ম হল 

একপ্রকার । যারা ঈর্ষান্বিত ছিল, এখন তারাই সহানুভূতি দেখাতে লাগল । সকলেরই মনের ভাবখানা 
|| 


বিনোদিনী এখন আর কথায় কথায় দর্প প্রকাশ করে না বটে তবে অভিমান দেখাতে ছাড়ে না। কারুর সঙ্গে সামান্য 
মতাত্তর হলেই বলে ওঠে, আমারই জন্য তো এই থিয়েটারের প্রতিষ্ঠা, এখন তোমরা যদি আমাকে বাদ দিতে চাও তো দাও ! 

অনেকদিন পর বিনোদিনী কোনও বাঁধা বাবু থেকে মুক্ত হয়েছে, এখন রাত্তিরের দিকে মাঝে মাঝে গিরিশচন্দ্র দু'- 
একজন সঙ্গীসাথী নিয়ে তার বাড়িতে গল্পগাছা করতে যান। এরা নাটুকে মানুষ, নাটকের কথাই ঘুরে ফিরে আসে। বিয়ার 
১৪৮ 


ও ব্র্যান্ডি পান করতে করতে গিরিশচন্দ্র নতুন নাটকের গান ও. দু'-একটা দৃশ্যও রচনা করে ফেলেন । বিনোদিনীর এখনও 
ধারণা, পরবর্তী নাটকে সে উপযুক্ত ভূমিকা পায়নি। সব সময় তার ভয় অন্য কোনও নটী না তার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে 
ওঠে। বনবিহারিনী ন্যাশনাল ছেড়ে স্টারে যোগ দিয়েছে, তাকে বিনোদিনী সহ্য করতে পারে না। গিরিশচন্দ্রের কাছে 
অনুযোগ জানাতে গেলে এখন সে ধমক খায়। তবু এক রাতে গিরিশচন্দ্রের হাতে সুরার পাত্র তুলে দিতে দিতে সে 
কাতরভাবে বলল, মহড়া দেখে সবাই বলাবলি করছে, “কমলে কামিনী’ প্রে-তে ভুনি আমার চেয়ে বেশি ক্র্যাপ পাবে! 

গিরিশচন্দ্র বললেন, পাগল নাকি ! তুই চণ্তীর সাজে যখন প্রথম দেখা দিবি, সারা অডিটোরিয়াম হাততালিতে 
পড়বে ! এ আমি বাজি রেখে বলতে পারি। 

বিনোদিনী বলল, সে তো আমার সাজ দেখে হাততালি দেবে । আর ভুনি হাততালি পাবে গান শুনিয়ে । কত সুন্দর 
সুন্দর গান। ওই পার্টটা আমায় দিলে না কেন? 

গিরিশচন্দ্র বললেন, ওটা তো পুরুষের পার্ট শ্রীমন্ত সওদাগর ৷ ভুনির বয়েস হয়েছে, তাই তাকে পুরুষের পার্ট 
দিয়েছি। ও পার্ট তোকে মানাবে কেন ? 

বিনোদিনী এবার তেজের সঙ্গে বলল, কেন, আমি পুরুষের পার্ট করতে পারি না £ 

গিরিশচন্দ্র বললেন, তা পারবি না কেন? তোর ক্ষমতা আছে, যে-কোনও পার্টই তুই ফোটাতে পারিস। কিন্তু লোকে 
তো মন্দার সাজে বিনোদিনীকে দেখতে আসে না। তারা বিনোদিনীর ছলাকলা, চোখ-মুখ ঘোরানো, নাচ-গান দেখতে 
আসে । দর্শক হল লক্ষ্মী ! 

বিনোদিনী বলল, তবু একবারটি আমায় শ্রীমন্তর পার্ট করতে দাও। গান আমি শিখে নেব। - 

গিরিশচন্দ্র এবার ধমক দিয়ে বললেন, ঘ্যান ঘ্যান করিসনি বিনোদ । আজ বাদে কাল গ্রে নামছে বোর্ডে, এখন আমি 


ফাঁস করে বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, আমায় তবে একেবারেই বাদ দাও ! 
গি একদৃষ্টিতে তাকিয়ে রইলেন, তুই সত্যিই পুরুষের পার্ট করতে চাস? আর একটা সাবজেক্ট আমার মাথায় 
দানা বাধছিল...তুই যদি রাজি থাকিস, তা হলে লিখে ফেলি। তোকে পুরুষ সাজতে হবে, আগাগোড়া পুরুষ, ফচকেমি- 
ফাজলামি নেই, পারবি? 
বিনোদিনী বলল, কেন পারব না? 
গিরিশচন্দ্র বললেন, ঠিক আছে। তা হলে লিখতে শুরু করি। শুধু পুরুষের পার্ট না। শক্ত পার্ট । আগাগোড়া তোকেই 
টানতে হবে । মনে রাখিস, এটাই হবে তোর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা । 


সকালবেলা বাগান থেকে ফুল তুলে এনে ছাদের ঠাকুরঘরে অনেকক্ষণ ধরে সেই ফুল সাজায় ভূমিসৃতা । এই কাজটি 
তার সবচেয়ে মনের মতন । পুজোর ঘরে J FEES He চি হেত নর 

থেকে আনা পাথরের মূর্তি, চক্ষুগুলি সোনার । ভূমিসূতা সারা ঘরখানিই ফুল দিয়ে সাজিয়ে রাখে, গুনগুন করে আপন 
গাইতে গাইতে শ্বেত ও রক্তচন্দন তৈরি করে। বাড়ির কর্তা-গিন্নিরা বিশেষ বিশেষ তিথি ছাড়া প্রায় দিনই কেউ 
আসে না। একজন পুরতমশাই এসে পুজো সেরে যান। র সব মন্ত্র এবং অনুষ্ঠান ভূমিসূতার মুখস্থ, সে 
সময়ে পুরুতমশাইকে ঘন্টা, কোষাকুষি, শীখ, গঙ্গাজল এগিয়ে দেয়। নারীদের পৌরোহিত্যের অধিকার নেই, থাকলে, 


এই অনেকখানি সময় কাটায় বটে, কিন্তু তার দেবতা অন্য । এই ছাদের এক অংশ থেকে, 
এমনকি ঘরের জানলা দিলেও দেখা যায় ভরতের ঘরখানি, সংলগ্ন অলিন্দ এবং নীচের দিকে যাবার সিঁড়ির কয়েকটি 
ধাপ। দিনের বেলা ভরতের বকুনির ভয়ে সে কাছাকাছি যায় না, এখান থেকে মতন তাকিয়ে থাকে । যদি এক 


কখনও সখনও সে বারান্দায় আসে, তার এক কোণে রান্নার উদ্যোগ করে, সেই সময় তার পিঠ কিংবা মুখের এক পাশ 

দেখতে পেলেই ভূমিসূতা ধন্য হয়। ভরত কিছুই টের পায় না। ইদানীং সে চুরুট টানা অভ্যেস করেছে, কলেজের ছাত্ররা 

প্রায় সকলেই তামাক খায়, ভরত অবশ্য নিজের বাড়িতে ইকো-তামাকের ব্যবস্থা রাখেনি, মাঝে মাঝে চুরুট ধরিয়ে 

1 555/5/75078755595 
না। 


ঠাকুরঘরে পুজোর ছেলেমেয়েদের 
বিছানা তুলতে হয়, এরা দেরি করে ওঠে, পুজোর কাজ সেরে ভূ এক ফাঁকে এসে বালিশের ওয়াড় বদলায়, সুজনি 
চাদর কাচতে নেয়, তোশক রোদ্দুরে দেয়। এ ছাড়া তাকে কাথা করতে হয়, ভূমিসূতা সূচিশিল্প জানে, কথার ওপর 


তার মতন আর কেউ পারে না। দুপুরবেলা গিন্নিমা পানের বাটা সামনে গিয়ে পা ছড়িয়ে বসেন, ভূমিসূতা সুপুরি, চুন, 
খয়ের, লবঙ্গ, এলাচ সঠিক পরিমাণে সাজিয়ে দেয়, গিন্নিমা নিজের হাতে খিলি করেন। ভূমিসৃতার এত সব গুণ পছন্দ 
করেন বড় তরফের গিন্নি, তা বলে কোনও বিশেষ প্রশংসা বা পুরষ্কার সে পায় না । দে তোটাকা দিয়ে কিনে আনা একটি 


১৪৯ 


দাসী, তাকে যা যা হুকুম করা হবে, সব কিছুই পালন করতে সে বাধ্য । ভূমিসূতার ভবিষ্যৎ নিয়ে কারুর কোনও মাথাব্যথা 
নেই, সে যেমন আছে তেমনই থাকবে, চিরকাল এরকম কাজ করে যাবে, এটাই যেন স্বাভাবিক । 

পান সাজার আসরে বড় গিন্নির সঙ্গে আরও দু'একজন মহিলা এসে যোগ দেয় মাঝে মাঝে । মুখরোচক পরনিন্দার 
সঙ্গে সঙ্গে নানা রকম বিয়ের সম্বন্ধ নিয়েও আলোচনা হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের মধ্যে কোন বাড়িতে বিয়ের 
যুগ্যি কন্যা আছে আর কোন বাড়ির ছেলে লায়েক হয়েছে, তাদের বিয়ের চিন্তায় এই সব মহিলাদের খুব মাথাব্যথা । রামাই 
৬৮577577577 

এর পরে? 

কাছেই বসে ভূমিসূতা এক মনে সুপুরি কাটে, তার বয়েস প্রায় ষোলো, তার শরীরে যৌবনের সব লক্ষণ দেখা 
দিয়েছে, তার বিয়ের কথা কিন্তু এই মহিলাদের একবারও মনে পড়ে না। সে যে দাসী ! কাছে একটা বিড়াল বসে থাকলে 
যেমন গোপন কথা বলতে বাধা নেই, এই মহিলারা সেরকম গ্রাহ্যই করে না ভূমিসূতার উপস্থিতি । 

ভূমিসূতা কান খাড়া করে সব শোনে । তার ভারি আশ্চর্য লাগে, বড় গিন্নি এবং তার সঙ্গিনীদের অধিকাংশ চটুল 
নিন্দেই অন্য মেয়েদের সম্পর্কে । মেয়েরাই যেন মেয়েদের প্রধান শত্রু । কৃষ্ণভামিনীর এক দিদির পুত্রবধূ, তার নাম 
নয়নতারা, সেই মেয়েটির প্রসঙ্গ ওঠে রোজ একবার । তারা থাকে জানবাজারে। সেই নয়নতারা নাকি শাশুড়ির মুখে মুখে 
কথা বলে, হাই হিল জুতো পরে মন্দিরে পুজো দিতে যায়, নাটক-নভেল পড়ে, স্বামী-শ্বশুরের সেবা না করে নিজেদের 
পল্লীর কতকগুলো হতভাগা ছেলেকে জুটিয়ে তাদের পড়াশুনো শেখায়, রান্নাঘরে মন নেই, এই রকম তার অনেক দোষ । এ 
বাড়ির এক বুড়ি পিসি ছড়া কেটে বলেন, “হলুদ জব্দ শিলে, বউ জব্দ কিলে, পাড়াপড়শী জব্দ হয় চোখে আঙুল দিলে” ! হ্যা 
লা, ভামিনী, তোর দিদি ওই বউটাকে ব্যাটা পেটা করে না কেন? অমন মেয়ের থোতা মুখ ভৌতা করে দিতে হয়। পড়ত 
যদি আমাদের হাতে_ । 

নয়নতারা নামের মেয়েটিকে কখনও দেখেনি ভূমিসূতা, তবু তার জন্য কষ্ট হয়। 

একদিন জানা গেল, সেই নয়নতারা গায়ে আগুন দিয়ে তার সব জ্বালা জুড়িয়েছে। তাতে মহিলামহলের কী আনন্দ ! 
যাক, আপদ বিদায় হয়েছে। 'অভাগার ঘোড়া মরে, ভাগ্যবন্তের মাগ মরে!’ বীরশ্বেরের আবার একটি ভালো দেখে বিয়ে 
দিতে হবে। পাত্রী তো তৈরিই আছে, ওই রামাই দত্তের কন্যা । রামাই দত্তের নজর খুব উঁচু, এক একটি মেয়ের বিয়েতে 
লক্ষ টাকার সোনা-দানা দেয়। 

এদের এই পরচর্চার আসর থেকে ভূমিসূতা যখন তখন সরে পড়তে পারে। অন্য সব কাজই সে করে। কিন্তু কোনও 
কাজেই তার মন নেই । যখন তখন সে চলে যায় ছাদে, ভরতের ঘরের দিকে ব্যাকুল নয়নে চেয়ে থাকে । 

ভূমিসৃতার এই দেবতাটিও পাথরের ৷ কোনও সময়েই একটুও সাড়া দেয় না। ৃ 

ভরত যখন কলেজে চলে যায়, তখন ভূমিসূতা অনেকটা স্বাধীনতা পায়। দরজার তালা দেয় না ভরত, শুধু শিকল 
তুলে চলে যায়, নীচের সদর দরজা তো বন্ধই থাকে। ভূমিসূতা নির্জন দুপুরে শিকল খুলে চোরের মতন নিঃশব্দে ভরতের 
ঘরে ঢোকে । ভরতের চেয়ারে বসে, ভরতের পাঠ্য বই চোখের সামনে খুলে ধরে । ভরতের খাটেও একবার শুয়ে নেয় চট 
করে । এই ভাবে সে ভরতের স্পর্শ পায়। 

ভরতের ঘরের বই সে নিয়ে যেতে সাহস করে না, কিন্তু কোনও কোনও বই রোজ দুপুরে পড়ে যায় খানিকটা করে। 
এইভাবে সে বঙ্কিমচন্দ্রের বেশ কয়েকটি রচনা পড়ে ফেলেছে। 

একদিন সকালবেলা ছাদ থেকে দেখল, এ বাড়ির বিপরীত দিকে, রাস্তার ওপারে যে খানিকটা জঙ্গলাকীর্ণ 
স্থান পড়ে আছে, সেখানে কী যেন করছে ভরত । সঙ্গে তার দু'জন বন্ধু। ভূমিসূতা কৌতূহলে ছটফট করতে লাগল। একটু 
বাদে সে দেখল, ইট দিয়ে একটা উনুন বানিয়েছে ওরা, তাতে কাঠ গুঁজে আগুন ধরাবার পর প্রথম কিছুক্ষণ গলগল করে 
ধোয়াই বেরোল শুধু, এক সময় জ্বলে উঠল একটা শিখা । 

ওরা বন-ভোজন করবে ! 

একদিন ভূমিসূতা আড়াল থেকে শুনেছিল, ভরতের এক বন্ধু মুরগির মাংস খেতে চাওয়ায় ভরত বলেছিল যে, এটা 
বৈষ্ণববাড়ি, এ বাড়িতে মুরগি রান্না সম্ভব নয়। সেই জন্য ওরা জঙ্গলের মধ্যে রান্নার ব্যবস্থা করেছে। ভূমিসূতার ইচ্ছে 
করল, এক ছুটে ওদের কাছে চলে যেতে। - 

ভূমিসৃতার মনে পড়ে, তার বাবা যখন জীবিত ছিলেন, তখন দু'তিনটি পরিবার মিলে একবার যাওয়া হয়েছিল 
উদয়গিরি। সেখানে ঘোর জঙ্গল, পাহাড়ের ওপর বহুকালের পুরনো মন্দির । সেই পাহাড়ে আবার অনেকগুলি গুহা আছে, 
ভেতরে অন্ধকার, উকি দিলেই গা ছমছম করে। বাবা তবু জোর করে তাদের ঠেলে দিয়েছিলেন একটা গুহার মধ্যে। একটা 
জুলত্ত চ্যালা কাঠ নিয়ে দেখিয়েছিলেন, সেই গুহার দেয়ালে কী সব ছবি আকা আছে। সব কথা মনে নেই, কিন্তু জঙ্গলের 
মধ্যে সেদিন খিচুড়ি রান্না হয়েছিল, সেই আনন্দের কথা স্পষ্ট মনে আছে। আর কিছু না, শুধুই খিচুড়ি, তার মধ্যে আলু আর 
পেঁয়াজ । কে জানে কোথা থেকে জোগাড় হয়েছিল কলাপাতা, ভূমিসূতার বয়েসি ছেলেমেয়েরা আগে থেকেই পাত পেতে 
গোল হয়ে বসে গিয়েছিল মাটিতে, তখনও খিচুড়ি নামেনি উনুন থেকে, টগবগ করে ফুটছে, কী খিদে পেয়েছিল ওদের, 
আর ধৈর্য ধরতে পারছে না, কী দারুণ গন্ধ বেরুচ্ছে... । তারপরই সেই গরম গরম খিচুড়ি, আঃ কী অপূর্ব স্বাদ, যেন 

সেবারের সেই বনভোজনে ভূমিসূতার এক মামাও গিয়েছিলেন। মা-বাবা দু'জনেই হঠাৎ কলেরায় মরে যাবার পর, 
সেই মামাই ভূমিসূতাকে বিক্রি করে দেয়। 

ভূমিসৃতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে । 

ভূমিসূতার ওপর কঠোর নির্দেশ আছে, বাড়ির বাইরে সে কক্ষনও এক পাও বাড়াতে পারবে না। একবার শুধু বড় 
গিন্নির সঙ্গে গঙ্গা স্নানে যাওয়া ছাড়া সে এই কলকাতা শহরের কিছুই দেখেনি । গিয়েছিল ঘোড়ার গাড়িতে, দু'পাশে পর্দা 
১৫০ 


ফেলা, সেই পর্দার ফাক দিয়ে দেখা টুকরো টুকরো দৃশ্য । গঙ্গা নদী তার কাছে এমন কিছু আহামরি মনে হয়নি, সে সমুদ্র 
দেখেছে। 

এতদূর থেকে স্পষ্ট দেখা যায় না। ওরা হাড়ি-কড়া-খুত্তি জোগাড় করল কোথা থেকে ? ভরত তো ছোট্ট একটি 
ডেকচিতে ভাত রাধে । মশলাপাতি বাটবেই বা কেমন করে? ছাদের পাঁচিল ধরে ঝুঁকে ভূমিসূতা ছটফট করে । তার ইচ্ছে 
করে, পাখি হয়ে ওখানে উড়ে যেতে । 

ভরত যদিও আজকের বন-ভোজনের ব্যবস্থা করেছে, কিন্তু রান্নার ভার নিয়েছে দ্বারিকা । তেল-মশলা সে-ই জোগাড় 
করে এনেছে, ভোরবেলা তাদের মেসের ঠাকুরকে দিয়ে তিন-চার রকম মশলা বাটিয়েছে। দ্বারিকা আজ অভিনব কিছু পাক- 
প্রণালী দেখাবে । ভরত তার অন্য দুই বন্ধু যাদুগোপাল আর ইরফানকেও নেমন্তন্ন করেছে, সে আর ইরফান আলু কেটে, 
পেঁয়াজ কুচিয়ে সাহায্য করছে দ্বারিকাকে । যাদুগোপাল আগে থেকেই বলে দিয়েছে, সে কোনও কাজ করতে পারবে না। 
সে রান্না বান্নার কিছুই জানে না, শিখতেও চায় না। 

ভরতের ঘর থেকে একটা মাদুর এনে পাতা হয়েছে ঘাসের ওপর । তার ওপর কাত হয়ে শুয়ে আছে যাদুগোপাল। 
যাদুগোপাল সাধারণ ব্রা্ষসমাজের সদস্য, দ্বারিকা গৌড়া হিন্দু আর ইরফান আলি সুন্নি মুসলমান, কিন্তু একটা ব্যাপারে 
এদের মিল আছে, খাদ্য সম্পর্কে এদের কোনও শুচিবাই বা বাছ-বিচার নেই। সব মানুষের মধ্যেই কিছু কিছু বৈপরীত্য 
থাকে, যাদুগোপাল নিষ্ঠাবান ব্রাহ্ম, কিন্তু সে পছন্দ করে রসের গান, তার গলাটিও বেশ সুরেলা । দ্বারিকা কট্টর হিন্দু হলেও 
সে খুব ভালোবাসে ইরফানকে। একদিন সে ইরফানকে বলেছিল, তুই শালা মোছলমানের ঘরে জন্মালি কেন ? তুই হিন্দু 
হলে তোর সঙ্গে আমার বোনের বিয়ে দিতাম । ইরফান কথা বলে কম, তার মনের গঠনটাই এমন যে কোনও কিছু 
সম্পর্কেই তার তিক্ততা বোধ নেই, সে ঘ্বে-কোনও ঘটনাই তার সামগ্রিক পরিপ্রেক্ষিত নিয়ে বিচার করে । 

ইরফানের সঙ্গে ভরত নিজের অনেকটা মিল খুঁজে পায়। সে মুর্শিদাবাদের এক অতি দরিদ্র পরিবারের সন্তান, অল্প 
বয়েসেই পিতৃহীন। লেখাপড়া শেখার এত তীব্র টানেই সে এক নগণ্য গ্রাম থেকে কলকাতা শহরে এসে পৌছেছে। নবাব 
আব্দুল লতিফের এক কর্মচারির বাড়িতে আশ্রিত হয়ে থাকে। নবাব আবদুল লতিফের পরিবারের দুটি ছেলে প্রেসিডেন্সি 
কলেজের ছাত্র। তারা ধনীর দুলাল, তারা তাচ্ছিল্যের সঙ্গে ইরফানকে তাদের মধ্যে মেশার উপযুক্ত মনে করে না। তবু 
ওদের প্রতিও ইরফানের কোনও অভিযোগ নেই। 

যাদুগোপাল গুনগুনিয়ে একটা গান ধরল : 

বেলগাছিয়ার বাগানে হয় ছুরিকাটার ঝনঝনি 
খানা খাওয়ার মজা আমরা তার কী জানি ? 

দ্বারিকা উনুনের সামনে দাড়িয়ে মাংস কষতে গিয়ে গায়ের জামা খুলে নিয়েছে। ধুতি পরা, খালি গা, কোমরে জড়িয়ে 
নিয়েছে, একটা গামছা, গলায় ঝোলানো পৈতে, মাথায় ঝীকড়া চুল, তাকে যজ্ঞিবাড়ির রান্নার ঠাকুরের মতনই দেখাচ্ছে 
অনেকটা । সে মুখ ফিরিয়ে বলল, এ আবার কী গান, কখনও শুনিনি তো ! 

যাদুগোপাল বলল, তুই তো আজ আমাদের খানা খাওয়াচ্ছিস, তাই মনে পড়ে গেল দ্বারকানাথ ঠাকুরের কথা । 
বেলগাছিয়ায় দ্বারকানাথের যে মস্তবড় বাগানবাড়ি ছিল, সেখানে প্রায়ই খুব খানাপিনা হতো । সে বেলগাছিয়া ভিলা অবশ্য 
এখন বিক্রি হয়ে গেছে। ঠাকুরদের আর নেই । সিংহীরা কিনে নিয়েছে। 

দ্বারিকা বলল, তা জানি। দেবেন ঠাকুর যখন দেউলে হল, তখন ও সব বিক্রি হয়ে গিয়েছিল। তা ও গান কে বাধলে? 

যাদুগোপাল বলল, বোধহয় রূপচাদ পক্ষী । এখনও বাগবাজারে মাঝে মাঝে শোনা যায় । 

দ্বারিকা বলল, আর নেই ? বাকিটা শোনা ! ' 

যাদুগোপাল আবার গাইল : 


জানেন ঠাকুর কোম্পানি... 

ছ্বারিকা চোখ বড় বড় করে, জিভ কেটে বলল, এই রে, দারুণ ভুল হয়ে গেছে। ! লাল জলের তো ব্যবস্থা করা হয়নি ! 
দু'পান্তর না টানলে মাংস খাওয়া জমবে কী করে? 

ভরত তাড়াতাড়ি বলে উঠল, না, ভাই, ওসব এখানে চলবে না। কাছেই রাস্তা দিয়ে লোক যাওয়া-আসা করছে, বেশি 
বাড়াবাড়ি হয়ে যাবে। 

যাদুগোপাল ভরতকেই সমর্থন করে সহাস্যে বলল, ওসব কি আর দিনের বেলা জমে। সূর্য ডুবুক আগে ! 

ইরফান বলল, আর একখানা গান শোনাও, যাদু ! 

যাদুগোপাল বলল, এই গানটা তোরা শুনেছিস? 


১৫১ 


যাদুগোপাল হঠাৎ থেমে যেতেই দ্বারিকা অস্টহাসি করে উঠল । খুত্তি হাতে নিয়ে নাচের ভঙ্গি করে বলল, থামলি কেন, 
থামলি কেন, পরের টুকু গা। 

যাদুগোপাল বলল, পরের দিকে বড় অশ্লীল ! 

দ্বারিকা বলল, পরের লাইনে তোদের বেক্গদের খোচা আছে, তা বুঝি জানি না? তাই চেপে যাচ্ছিস শালা। 

যাদুগোপাল বলল, তোদের হিন্দুদেরও ছাড়েনি হুতোম প্যাচা। ৰ 

ভরত বলল, আমরা আগে শুনিনি । শোনাও ভাই, সবটা শোনাও । 

যাদুগোপাল গাইল : 


পথে হেগে চোকরাঙ্গানি, লুকোচুরির 
গাতা 


ইরফান বলল, মোছলমানদের নিয়ে কিছু লেখেনি ? 

যাদুগোপাল বলল, হিদুরা মোছলমানদের ধর্ম নিয়ে খোচা মারতে ভয় পায়। তোদের মোছলমানদের মধ্যে কেউ 
নিজেদের ধর্ম নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করে গান বীধেনি ? 

ইরফান বলল, ওই একটা ব্যাপার নিয়ে ঠান্টা-ইয়ার্কি করার সাহস কোনও মোছলমানের নেই । আমি অন্তত সেরকম 
কিছু কখনও শুনিনি । 

যাদুগোপাল জিজ্ঞেস করল, হ্যারে, তোদের মুসলমানদের মধ্যে নাস্তিক আছে? 

দ্বারিকা বলল, মোছলমান আবার নাস্তিক ? এ যে বাবা কাঠালের আমসত্ত্ ! 

ভরত বলল, দ্বারিকা, আঁচ নিভে গেল যে ! 

দ্বারিকা আবার উনুন' নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। 

ফুরফুরে হাওয়া দিচ্ছে। বসন্তের বাতাস। এমন বাতাসে খোলা জায়গায় উনুন জ্বালিয়ে রান্না করা খুবই কষ্টকর । মাঝে 
মাঝেই আঁচ কমে যাচ্ছে। এখনও মাংস সেদ্ধ হয়নি, ভাত-ডাল বাঁকি। মধ্যাহ্ন পার হয়ে গেছে অনেকক্ষণ । 

দ্বারিকা মাটিতে শুয়ে পড়ে ফুঁ দেয়। নতুন কাঠ গৌজে, তবু আঁচ চাঙ্গা হতে চায় না। 

দ্বারিকার রন্ধনকুশলতা সম্পর্কে যাদুগোপালের কোনও ভরসা নেই। সে টিপ্পনি কেটে বলল, আজ কি খাওয়ার কোনও 
আশা আছে ? পেটে যে ছুঁচোয় ডন মারছে। 

দ্বারিকা বলল, হবে, হবে । গান গাইছিলি, গান গেয়ে যা। 

যাদুগোপাল বলল, অনুচিন্তা চমৎকারা, এই সময় আর গান-কবিতা আসে না। 

দ্বারিকা নানা রকম চেষ্টা করতে লাগল, কিন্তু আগুন ক্রমশই ঝিমিয়ে আসছে। 

ভরত বলল, একটা চাদর এনে এদিকটায় ঝুলিয়ে দেব। তাতে যদি বাতাস আটকায়। 

যাদুগোপাল হাসতে হাসতে বলল, চাদর টাঙিয়ে কি আর বসন্তের বাতাস আটকানো যায় ? আজ যা বুঝছি, দখিনা 
পবনেই পেট ভরাতে হবে। 

এই সময় কাছেই একটা ঝোপে খচর মচর শব্দ হল। 

সকলেই চমকে উঠে তাকাল সেদিকে । যাদুগোপাল বলল, ওখানে আবার কী, শেয়াল নাকি ? এবার শেয়ালের পাল 
ধেয়ে এলেই সোনায় সোহাগা হবে। 

আর একবার শব্দ হতেই ভরত এগিয়ে গেল ঝোপের দিকে । 

তাকে দেখেও লুকোল না, ঝোপের ওপাশে দাড়িয়ে আছে এক কিশোরী । অনেকক্ষণ ধরেই সে এদের দেখছে। 

রব তুমি? তুমি এখানে কেন এসেছ? 

ভূমিসূতা এগিয়ে এল সামনের দিকে । 

ভরত আবার ধমক দিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? 

যাদুগোপাল জিজ্ঞেস করল, কে এই মেয়েটি? 

দাসী কথাটা উচ্চারণ করতে পারল না ভরত । সে বলল, আমি যে বাড়িতে থাকি, সেই বাড়িতেই ও থাকে। 

ভূমিসূতা কোনও কথাবার্তা না বলে বসে পড়ল উনুনের সামনে। 

যাদুগোপাল বলল, হ্যা উনুনটা ধরিয়ে দাও তো বাছা । এসব কাজ ওরাই ভালো পারে, এ কি পুরুষ মানুষের কম্মো ! 

মত সি হাতে কয়েকটি চালা বার করে নিল। দবারিকা বেশি বেশি কাঠ গুঁজেছিল। ভূমিসৃতচালাগুলি আবার 
সাজিয়ে নিজের র আচল দিয়ে বাতাস করতে লাগল জোরে জোরে । 

একটু পরেই ফিরে এল আগুন। 


১৫২ 


যাদুগোপাল বলল, বা বা বা বা ! বলেছি না, ওরাই ভালো পারে! 

ভূমিসৃতা হাঁড়ির ঢাকনা খুলে দেখছে, ভরত বলল, ঠিক আছে, এবার তুমি বাড়ি যাও ! 

যাদুগোপাল বলল, কেন, ও থাকুক না ৷ দ্বারিকাকে সাহায্য করুক। 

দারিকা বলল, এই সেই মেয়েটি, যে ভালো গান জানে ? নাচ জানে ? 

যাদুগোপাল মহা বিস্ময়ের সঙ্গে বলল, নাচ ? এ মেয়ে নাচতে জানে ? 

ভরত বলল, ও ঠিক বাঙালি নয়। ওর বাড়ি ছিল উড়িষ্যায়। একটু আধটু লেখাপড়াও জানে । ওর কথা তোমাদের 
পরে বলব, এখন ওর এখানে থাকাটা ঠিক নয়। . 

যাদুগোপাল বলল, কেন? আমরা পিকনিক করছি, এ মেয়েটিও আমাদের সঙ্গে যোগ দিলে ক্ষতি কী? 

দ্বারিকা বলল, রাস্তা দিয়ে লোকজন হাটছে। এবার এদিকে হা করে তাকিয়ে থাকবে । 

যাদুগোপাল বলল, তা থাক না, তাতে আমাদের ভারি বয়েই গেল। দেখ ভাই, আমাদের সাধারণ ব্রাহ্মসমাজে 
পুরুষের সঙ্গে নারীদেরও সমান অধিকার । পুরুষরা যা পারে, নারীরাও তা পারে । অন্দরমহল থেকে মেয়েদের মুক্তি না 
দিয়ে আর কতদিন আমরা তাদের অন্ধকারে আটকে রাখব? 

দ্বারিকা ঝাঁঝিয়ে উঠে বলল, রাখো তোমার ওই সব বড় বড় কথা ! তোমাদের ওই সাধারণ ব্রাহ্মসমাজের নীতি কি 
সারা হিন্দু সমাজ মেনে নিয়েছে? তোমাদের ক'জন মোটে ব্রাহ্ম ! হিন্দু মেয়ে গৃহকর্ম শিখবে, ঘরে বসেই কিছু লেখাপড়া 
শিখবে, পতি-পুত্রের সেবা করবে, সংসারে শ্রী আনবে, এটাই হিন্দু নারীর চিরকালের আদর্শ ! 

ভূমিসূতা ঘাড় ঘুরিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল যাদুগোপালের দিকে । এই লোকটি যা বলল, সেই রকম কথা বলতেন 
তার বাবা । এখানে এসে আর কোনও পুরুষের মুখে সে এ পর্যন্ত এমন কথা শোনেনি । 

যাদুগোপাল বলল, চিরকালের আদর্শ না কচু ! তুমি ইতিহাস কিছু পড়োনি ! 

কিন্তু ইতিহাসে কী আছে না আছে তা নিয়ে আর ক'জন মাথা ঘামায় ! দ্বারিকার কথাই সত্যি হল, রাস্তা দিয়ে একটি 
ঘোড়ার গাড়ি যেতে যেতে হঠাৎ থেমে গেল । ভেতরের যাত্রীরা হা করে তাকিয়ে রইল এদিকে ৷ তারা ভূমিসৃতাকেই 
দেখছে। বিশেষ বিশেষ উৎসবের দিনে অনেকে পতিতাপল্লী থেকে মেয়ে ভাড়া করে গঙ্গার ওপর নৌকোয় ফুর্তি করে, 
সেটা কিছু অস্বাভাবিক নয় । কিন্তু ভদ্রপল্লীর মধ্যে দিনের বেলায় কয়েকটি ছোকরা একটি মেয়েকে নিয়ে বেলেল্লা করছে, এ 
কী হল দেশের অবস্থা ! ূ 

ক্রমে গুটি গুটি আরও কয়েকটি লোক দীড়িয়ে পড়ল সেখানে । 

যাদুগোপাল বলল, দেখুক, ওরা যত ইচ্ছে দেখুক । আমরা গ্রাহ্য করব না। আমরা তো কিছু অন্যায় করছি না ! 

ভরত তবু আদেশের সুরে বলল, ভূমি, এক্ষনি বাড়ি চলে যাও ! 

ভূমিসৃতা তৎক্ষণাৎ হাতের খুস্তিটা নামিয়ে রেখে এক ছুটে ঢুকে পড়ল জঙ্গলের মধ্যে । এই দিক দিয়ে তাদের বাড়ির 
বাগানে ঢোকার বুঝি একটা পথ আছে! 

যাদুগোপাল বলল, তোরা এত ভিতু কেন ? এই ভাবেই তো আস্তে আস্তে লোকের মন থেকে ভুল ধারণা কাটাতে 
হয়। লোকগুলো দেখত, আমরা এখানে মদ খেয়ে মাতালও হচ্ছি না, ওই মেয়েটির আচল ধরে টানাটানিও করছি না ! শুধু 
এক সঙ্গে মিলে মিশে পিকনিক করছি, এতে দোষের কী আছে? 

দ্বারিকা বলল, এই তো মাংস হয়ে এল ৷ এবার ভাত চাপাব। আমি রান্না করে খাওয়াব বলেছি, এর মধ্যে আবার 
একটা মেয়েছেলেকে আনার কী দরকার ? 

যাদুগোপাল বলল, রোজ রোজ মেসের খাবার খাই, মাঝেসাঝে হোটেল-মোটেলে খাই, কতদিন কোনও মেয়ের 
হাতের পরিবেশন করা খাবার খাই না । মেয়েরা পরিবেশন করলে সে খাবারের স্বাদ অনেক ভালো হয়ে যায়। 

দ্বারিকা বলল, পূজোর সময় দেশে যাবি, তখন মায়ের হাতে খাবি। 

যাদুগোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, পূজো ছুটির এখনও কত দেরি ! 

তারপর সে ইরফানের দিকে ফিরে বলল, কী রে, ইরফান, তুই কিছু বলছিস না যে! 

ইরফান মুখ নিচু করে মাটি থেকে ঘাস ছিড়ছে। ভূমিসূতা-প্রসঙ্গে সে একটাও মন্তব্য করেনি। 

যাদুগোপাল জিজ্ঞেস করল, তুই যে পাড়ায় থাকিস, সেখানে যদি তোদের বাড়ির একটা মেয়ে এসে পিকনিকে যোগ 
দিত, তাহলেও কিছু গাড়ল হা করে তাকিয়ে থাকত ? 

দ্বারিকা বলল, ওদের বাড়ির কোনও মেয়ে এরকম হুট করে বাইরে আসত ? তোর মাথা খারাপ হয়েছে? 

ইরফান বলল, তা ঠিক। আজকাল তবু হিন্দু বাড়ির কিছু কিছু মেয়ে বাইরে বেরোয়, মুসলমান মেয়েরা এখনও সে 
স্বাধীনতা পায়নি । তোমাদের একটা গল্প বলি শোনো। জান তো, আমি নবাব আবদুল লতিফ সাহেবের বাড়িতে থাকি। 
মস্ত বড় তিন মহলা বাড়ি। আমি সে বাড়ির কেউ না, নোকর-খিদমদগারদের কোয়ার্টারের একটা ঘর পেয়েছি কোনও 
রকমে । ভেতর মহলে আমার যাওয়া নিষেধ, বাড়ির স্ত্রীলোকদের কখনও চোখেও দেখিনি। তবু ভিতর মহলের কিছু কিছু 
খবর কানে আসে । একদিন সে বাড়ির মহিলাদের একটা কান্নার রোল শুনেছিলাম । কারণটা কী জান ? আন্দাজ করতে 
পারবে? পারবে না ! ও বাড়ির একটি মেয়ে লোরেটো ইস্কুলে ভর্তি হতে চেয়েছিল। সেই জন্য কান্না । 

ইরফানের বন্ধুরা হাসি সামলাতে পারল না। দ্বারিকা বলল, মুসলমান ছেলেরাই তো ইরেজি ইস্কুলে পড়তে চায় না, 
হঠাৎ একটা মেয়ের ওই শখ হল কী করে? | 

ইরফান বলল, ও পাড়ায় খ্রিস্টানদের কয়েকটা বাড়ি আছে। সেই সব বাড়ির কয়েকটি বাচ্চা মেয়ে এ বাড়ির বাচ্চাদের 
সঙ্গে মাঝে মাঝে খেলতে আসে । খ্রিস্টান মেয়েরা সবাই লোরেটো ইস্কুলে পড়ে । তাদের কাছে ইস্কুলের গল্প শুনে এ বাড়ির 
একটি মেয়েরও ইস্কুলে পড়ার সাধ হল। 

যাদুগোপাল বলল, আহা রে ! শেষ পর্যন্ত ভর্তি হতে পেরেছে? 


প্রথম আলো (১ম)_-২০ ১৫৩ 


দ্বারিকা বলল, গল্পটা শোন না ! 

ইরফান বলল, ৯১2৮৮ 8৮৬ ও বাড়িতে 
পর্দার খুব কড়াকড়ি, জুবেদা নামে এক বুড়ি নোকরানির কাছে সব শুনেছি। ফতিমা বাড়ির সবার খুব আদরের । সেও শুরু 
করে দিল কান্না, খাওয়া-দাওয়াও বন্ধ করে দিল। তার আবদার রক্ষা করাও যায় না, অথচ সে কিছু না খেলে সবার কষ্ট । 
তখন বাড়ির সব মহিলারা একটা আলোচনা সভা বসাল। সেখানে ডাকা হল একটি খ্রিষ্টান মেয়েকে। তাকে জেরা করে 
সবাই জানতে চাইল সেই ইস্কুলের রীতি নীতি। আলোচনা সভার প্রেসিডেন্ট হচ্ছেন দাদিমা। তার দারুণ ব্যক্তিত্ব, গোটা 
সংসার চলে তার হুকুমে । তিনি প্রথমেই জানতে চাইলেন, বোরখা পরে লোরেটো স্কুলে যাওয়া যায়? 

খ্রিষ্টান মেয়েটির নাম জেনিফার । সে মাথা নেড়ে বলল, না। বোরখা চলবে না। স্কার্ট পরতে হবে । অনেক হিন্দু ছাত্রী 
আছে, তারাও শাড়ি পরে না, স্কার্ট পরে স্কুলে আসে। 

মহিলারা সবাই চোখ কপালে তুললেন । প্রবলভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, খানদানি বংশের মেয়ে বোরখা 
LL Se SSA হতে পারে না, হতে পারে না ! 

মেয়েটি খুব বুদ্ধিমতী । সে বলল, আমি বোরখা পরেই যাব । বাড়ির গাড়িতে যাব । একেবারে স্কুলের দরজার 

টি Lo dca nls Banat las ESL 

দাদিমা তখন জিজ্ঞেস করলেন, ইস্কুলের দরজায় দারোয়ান থাকে? সে পুরুষ না? 

জেনিফার বলল, হ্যা থাকে, দু'জন পুরুষ দারোয়ান ! 

মহিলার দল বলে উঠলেন, পুরুষ দারোয়ান এ বাড়ির মেয়ের মুখ দেখবে ? তা হতে পারে না, হতে পারে না, হতে 
পারেনা। 

ফতিমা বলল, আমি গাড়ির মধ্যে বসে থাকব । যখন দেখব এক দঙ্গল মেয়ে এক সাথে ঢুকছে, তখন তাদের মধ্যে 
মিশে যাব । দারোয়ানরা আমাকে দেখতে পাবে না। 

_ ইস্কুলে কারা পড়ায় ? পুরুষ মাস্টার, না দিদিমণি ? 

সব দিদিমনি। 

__ভেতরে একজনও পুরুষ থাকে না? 

__অফিস ঘরে দু'জন থাকে । হিসেব পত্র রাখে। সেখানে না গেলেও চলে । অন্য মেয়েদের হাত দিয়ে মাইনে দেওয়া 
যায়। 

__কোরান শরিফ পড়ানো হয় ? 

না, বাইবেল । তবে ইচ্ছে করলে সে ক্লাসে না গেলেও পারে । অনেক হিন্দু মেয়ে পড়ে না। 

-__ আর কী কী পড়ায় ? 

__ আমি বলছি। প্রথমেই হয় প্রেয়ার । মানে প্রার্থনা । সেখানে সব মেয়েকেই যোগ দিতে হয়। তারপর 

__কিসের প্রার্থনা ? 

_ যিশুর নামগান। 

আবার সব মহিলা বললেন, না, না, না, মুসলমানের মেয়ে যিশুর নামগান করবে ? তা হতে পারে না, তা হতে পারে 
না, তা হতে পারে না। 

ফতিমা বলল, দাদিমা, আমি প্রার্থনার সময় শুধু ঠোট নাড়ব। মনে মনে কোরান শরিফ বলব । কোনওদিন যিশুর নাম 
উচ্চারণ করব না। 

যাদুগোপাল বলল, বাঃ, মেয়েটির তো খুব বুদ্ধি ? তা হলে পরীক্ষায় পাশ করে গেল ! ভর্তি হয়েছে ? 

ইরফান দু"দিকে মাথা নাড়ল। 

সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, আর কিসের আপত্তি? 

ইরফান বলল, সবাই যখন প্রায় রাজি হয়ে গেছে তখন জেনিফার অতি উৎসাহের সঙ্গে বোঝাতে লাগল তাদের স্কুল 
কত ভালো। স্কুল বাড়ির বর্ণনা দিতে দিতে বলে ফেলল, তাদের স্কুল বিল্ডিং-এর মধ্যে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে। 
যিশু, মা মেরি, অনেক খ্রিস্টান সেইন্টের মূর্তি। অমনি মহিলাদের মধ্যে আবার কান্নার রোল পড়ে গেল। দাদিমারও প্রায় 
অজ্ঞান হয়ে যাবার মতন অবস্থা। এতক্ষণ তিনি এ কথাটা শোনেননি, কী ভুল হতে যাচ্ছিল ! মূর্তি ! ফতিমা তো স্কুলে 
সর্বক্ষণ চোখ বুজে থাকতে পারবে না। মুসলমান মেয়ে হয়ে সে মূর্তি দেখবে ? সে যে অতি পাপ ! না না না, তা হতেই 
পারে না, হতেই পারে না, হতেই পারে না! 

ভরত জিজ্ঞেস করল, ফতিমা তার পরেও কান্নাকাটি করে না ? 

ইরফান বলল, তাকে লখনৌ পাঠিয়ে দেওয়া হয়েছে। 

যাদুগোপাল ইরফানের পিঠে একটা চাপড় মেরে বলল, তোদের মুসলমানদের মধ্যে একজন বিদ্যাসাগর দরকার । 
ইরফান, তুই একটা আন্দোলন শুরু করে দে! 

ইরফান বলল, বিদ্যাসাগর মশাই অতি মহান । কিন্তু ভাই, একটা কথা জিজ্ঞেস করি, তোমরা তাকে কতটুকু মানো ? 
আমাদের মধ্যে বিধবা মেয়ের বিয়ের কোনও সমস্যা নেই। হিন্দু বিধবাদের দুঃখের জীবন দেখে বিদ্যাসাগর মশাই বিধবা 
বিয়ে চালু করার জন্য কত না কষ্ট সহ্য করলেন। তবু, এখনও কটা বিধবার বিয়ে হয় ? বুকে হাত দিয়ে বলো তো, 
তোমাদের নিজেদের বাড়িতে কেউ কোনওদিন বিধবা বিয়ে করেছে? তোমরা নিজেরাও কি রাজি আছ? 

দ্বারিকা বলল, এখন বাজে তর্ক শুরু করো না। আমার রান্না প্রায় শেষ । পাত পাতার ব্যবস্থা করো । লবণ-লেবু দাও ! 


১৫৪ 


উদ 


সে দিন ভূমিসূতা মার খেল। 
সে যে বাড়ির বাইরে গিয়েছিল, দিনের বেলা কয়েকজন পুরুষের সঙ্গে ঢলাঢলি করেছে, তা জানাজানি হতে বাকি 
রইল না। বাড়ির দারোয়ান দেখেছে, অন্য দুটি দাসী দেখেছে, তারা মেজগিন্নিকে ডেকে জানলা দিয়ে দেখিয়েছে। অন্য 
0৮৮২৮82৯৮৮7 
খবরটা-মণিডূষণের কানে গেল। তাঁর অবদমিত যৌন বাসনা রূপান্তরিত হল ক্রোধে । নিজের স্ত্রীর ভয়ে তিনি এখন 
আর ভূমিসৃতার দিকে তাকান না। কিন্তু তিনি যাকে একদিন কামনা করেছিলেন, সে অন্য পুরুষের কাছে যাবে, সেটাই বা 
তার সহ্য হবে কেন? 
রি লে 
বলতে লাগলেন, হারামজাদি, নষ্ট মাগী ! বাইরে যেতে তোকে নিষেধ করা হয়েছে, তোর সব ছেনালি আজ ঘুচিয়ে 
দেব। দুধ-কলা দিয়ে কাল সাপ পুষছি বাড়িতে । 
শ্তরফের গিন্নিরাই একটু দূরে দাড়িয়ে দেখছেন, প্রতিবাদ করার কোনও প্রশ্ন নেই। ভূমিসূতার অপরাধ যে 
ভিন হে হযেছে দিনা বির কয করে জানি চিতে লাল বে প্রায়ই ভরতের ঘরে যায়। নিভৃতে 
সেখানে পিরীতের খেলা চলে। এই সংবাদ আরও ক্রোধের ইন্ধন জোগাল। ণ ওই ভরত নামে ছোকরাকে এ 
বাড়িতে চাপিয়ে দিয়ে গেছে, সে কারুর সঙ্গে মেশে না, ভালো করে কথা বলে না। নেহাত শশিভূষণের জন্যই তাকে মেনে 
নেওয়া হয়েছে, তা বলে এ বাড়ির কোনও দাসীর সঙ্গে আশনাই করার অধিকার তার নেই। 
মার খেতে খেতে মেঝেতে গড়াগড়ি দিতে লাগল ভূমিসৃতা । তার শাড়ি বিসরন্ত হয়ে গেল, সারা শরীর থেকে ঝরতে 
লাগল রক্ত। ভূমিসৃতা দু’ হাতে মুখটা চাপা দিয়ে আছে, সেই হাতের ওপর মণিভূষণ চাবুক চালাতে লাগলেন বারবার । 
সি কিছুক্ষণ ভূমিসূতা পড়ে রইল দাসী ধরাধরি 
মতন অবস্থায় বেশ পড়ে রইল বারান্দার এক কোণে । তারপর দু'জন দাসী ধরা: 
কবৰ তির লয়ে পিয়ে নেন তির তারে 
পরদিন সকালে মণিভূষণ আবার চাবুক হাতে নিয়ে তার ঘরের সামনে দীড়িয়ে বললেন, যদি বাচতে চাস, তা হলে 
আর কোনওদিন ওই ভরতের কাছে যাবি না। তার সঙ্গে কথা বলবি না । কোনও পুরুষের সঙ্গেই কথা বলা চলবে না। 
আবার যদি বাড়ির বাইরে যাবার চেষ্টা করিস, তা হলে তোকে ধরে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। 
বাতাসে তিনি দু'বার শপাং শপাং শব্দ করলেন চাবুকের। তারপর তিনি গেলেন ভরতের ঘরের দিকে, তখন অবশ্য 
চাবুকটা সঙ্গে নিলেন না। 
মিতা চারদিন ঘর থেকে বেরোতেই পারল না। সারা শরীরে আহ থা চারুকের সা দাগ। তর 
আঙুলের চামড়া ছিড়ে দগদগে ঘা হয়েছে, কিন্তু মণিভূষণ তার মুখখানি বিকৃত করে দিতে পারেননি। এই ক'দিন কেউ 
তাকে কিছু খেতেও দেয়নি। শুয়ে শুয়ে সে অনবরত ভাবে, নয়নতারা নামের সেই বধূটির মতন সেও কি গায়ে আগুন দিয়ে 
সব জ্বালা জুড়োবে ? এ জীবন আর রেখে লাভ কী ? সারা জীবন তাকে এই বাড়িতে এক বন্দিনী দাসী হয়ে থাকতে হবে। 
একবার সে যখন এ বাড়ির গিনিদের কুনজরে পড়েছে, তখন লাথি-ঝাঁটা খেতে হবে অনবরত । নাঃ, এ ভাবে আর বাচতে 
চায় না সে। সে বাবা-মায়ের কাছে চলে যাবে। স্বর্গ থেকে কি বাবা আর মা দেখতে পাচ্ছেন তার কষ্ট ? 
তবু মরতে পারল না ভূমিসূতা । খিদের জ্বালাতেই তাকে ঘর থেকে বেরুতে হল। 
ঠাকুরঘরে ফুল আর পুজোর উপকরণ সাজাবার দায়িত্ব তার চলে গেছে। এক মধ্যবয়েসী বিধবা নিযুক্ত হয়েছে সে 
কাজে। ভূমিসৃতা এখন ঘর-বারান্দা মুছবে, কাপড় কাচবে, বাসন মাজবে। তাই-ই সে করে যেতে লাগল মুখ বুজে। সে 
আর মার খেতে চায় না। বাবা-মা বেঁচে থাকতে সে কখনও মার খায়নি । বিকেলের দিকে সে খানিকটা সময় পায়। সন্ধের 
পর সকলের বিছানা ঠিক মতন পেতে দিলেতারপর আর বিশেষ কেউ তার খৌজ খবর করে না। ভূমিসৃতা মাঝে মাঝেই 
ছাদে চলে যায় খোলা আকাশের দিকে কিছুক্ষণ অন্তত না তাকালে সে বাচতে পারবে না। 
ভরতের ঘরের দিকে সে আর যায়নি একবারও । সে জানে, অন্য দাসীরা নজর রাখে তার ওপর । দুই মহলের গিন্লিই 
ভরত সম্পর্কে নানান কটু-কাটব্য করে মাঝে মাঝে, ভূমিসূতা আড়ানু্ট থেকে শুনতে পায়। এর মধ্যে দু'তিনবার মণিভূষণের 
সঙ্গে ভরতের জোর কথা কাটাকাটি হয়ে গেছে। ভরত শশিভুষণের অংশের টাকা পয়সার হিসেব নিয়ে প্রশ্ন 
ভূমিসূতা ভরতের ঘরের কাছাকাছিও আর যায় না বটে । তরু ভরত তাকে টানে সে এক সাজ্ঘাতিক উর টান। শুধু 
55775 os REL ls 
পড়া হবে না ? সমুদ্রের ধারে শুধু ফুলের বসন পরে ঘুরে বেড়াত যে কিশোরী, শেষ পর্যন্ত তার কী হল, তা আর জানা যাবে 
না কোনওদিন । এ বাড়িতে আর কেউ বই পড়ে না। ছাদের আলসে ধরে সে ভরতের ঘরের দিকে নির্ণিমেষে চেয়ে থাকে 
কিছুক্ষণ । তার দীর্ঘশ্বাস পড়ে । ভরত কেন প্রথম থেকেই অপছন্দ করল তাকে ? কোনওদিন তার সঙ্গে একটুও ভালো করে 
কথা বলেনি। সে কি এতই খারাপ ? তা হলে সেই দুই যমজ বদমাস ভাইয়ের অত্যাচার থেকে ভরত তাকে বীচাতে 
গিয়েছিল কেন? 


0৩৫ ॥& 


১৫৫ 


ছাদ থেকে উকি ঝুঁকি মারে বটে, কিন্তু ভরতকে দেখলেই সে সরে যায়। ভরত তাকে লক্ষ করে না, তবু ভূমিসূতা 
নিজেই চলে যায় আড়ালে । দু’ এক পলক দেখাই যথেষ্ট । বেশিক্ষণ ভরতকে দেখলে তার বুক মোচড়ায়। 

এর মধ্যে একদিন একটা বিপরীত ব্যাপার ঘটে গেল । বিকেলবেলা কলেজ থেকে ফিরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে 
ভরত । শেষ ধাপে এসে হঠাৎ ছাদের পীচিলের এক অংশের দিকে তার দৃষ্টি গেল। একটা ছায়ার মতন সরে গেল ভূমিসূতা, 
ভরত তাকে দেখেছে ও চিনেছে, সে দাড়িয়ে রইল সিঁড়িতেই। কৌতূহল দমন করতে না পেরে, পা 
একবার মুখ বাড়াতেই ভরতের সঙ্গে তার চোখাচোখি হল। ভরত হাতছানি দিয়ে ডেকে বলল, এই, এদিকে শোনো 
এখানে এসো একবার । 

ভূমিসৃতা এক ছুটে নেমে এল ছাদ থেকে । ভরতের ঘরের দিকে যেতে হলে দোতলার বারান্দা পেরিয়ে ওদিকের 
একটা দরজা খুলে যেতে হয়। যে-কেউ দেখে ফেলতে পারে। কিনু ভরত নড়ে থেকে ডেকেছে, এখন ভমিসূতা পৃথিবীর 
কোনও কিছুই গ্রাহ্য করে না। 
ভরত একটা চুরুট ধরিয়ে পায়চারি শুরু করেছে। ভূমিসূতা হাঁপাতে হাঁপাতে এসে সিঁড়ির রেলিং ধরে মুখ নিচু করে 
দাড়াল । 

ভরত চলতে চলতেই নীরস গলায় বলল, তোমার সঙ্গে স্পষ্টাস্পষ্টি কিছু কথা বলা দরকার। আমি. তোমার সম্পর্কে 
মোটামুটি জানি। তুমি কোথা থেকে এসেছ, কী ভাবে এসেছ তা শুনেছি। তুমি কি আমার সম্পর্কে কিছু জান ? আমারও মা- 
বাবা. নেই, এই দুনিয়ায় আমার কোনও সহায়-সম্বল নেই। দৈবাত আমি এ বাড়িতে আশ্রয় পেয়েছি। কলেজে. পড়ার সুযোগ 
পেয়েছি। তুমি স্ত্রীলোক হয়ে জন্যে, তুমি সেই সুযোগ থেকে বঞ্চিত । আমি এ বাড়ি থেকে বিতাড়িত হলে পথের ভিখারি 
হব, লেখাপড়া চালাতে পারব না, কিন্তু আমাকে অন্তত গ্র্যাজুয়েট হতেই হবে। 

‘একটু থেমে, ভূমিসুতার:দিকে তাকিয়ে সে আবার বলল, তোমার সমস্যা বুঝি কিন্তু তোমাকে সাহায্য করার সামর্থ্য 
আমার-নেই। এই ব্যাপারে জড়িয়ে পড়লে তোমারও কোনও সুরাহা হবে না, আমিও বিপদে পড়ে যাব মেজকর্তা 
অণিভূষণ আমাকে শাসিয়ে গেছে। তোমার নাম জড়িয়ে আমাকে অকথা-কুকঞ্ধা বলেছে। এই ছুতোয় ওরা তোমার ওপরেও 
অত্যাচার করবে। সেই জন্যই আমি তোমাকে বলছি, তুমি রক্ষনও দার এদিকে আসবে না । ছাদে দীড়িয়ে উকি দেবে না, 
আমার সঙ্গে যোগাযোগ রাখলে তোমার ক্ষতি ছাড়া কোনও উপকার হবে না ।আমি-যা বলেছি, সব বুঝেছ? - - 

ভূমিসূতা মাথাটা আর একটু নোয়াল। 

ভরত আবার বলল, আমি তো তোমাকে কখনও আসতে বলিনি। তুমি নিজে থেকে আসবে কেন? তোমার স্থান 
অন্দরমহলে, এই বারমহলে তুমি আসবে কেন ? বাড়ির কত্তাদের তো রাগ হতেই-পারে। এটা তোমাকে মানায় না। আর 
কখনও আসবে না, মনে থাকবে ? 
| ভূমিসৃতা আবার তার মাথা নোয়াল। 

ভরত চুরুটে দু'তিনটি টান দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,'আর একটা ব্যবস্থা হতে পারে। যদি তোমার সাহস 
থাকে,... তুমি সে ঝুঁকি নিতে পারবে কি না ভেবে দেখ। এরা তোমাকে উড়িষ্যা থেকে টাকা দিয়ে কিনে এনেছে; তবু 
সারাজীবন তোমাকে ক্রীতদাসী করে রাখতে পারে না ৷ ব্রিটিশ রাজত্বে মানুষ কেনা-বেচা নিষিদ্ধ । তুমি যেখানে ইচ্ছে চলে 
যেতে পারো । এরা বাধা দিতে চাইলে, কোতোয়ালিতে খবর দিলে তুমি পুলিশের সাহায্য পাবে । আমার এক রন্ধু, সেদিন 
সেও এসেছিল, তার নাম যাদুগোপাল, সে তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারে । কলুটোলার এক ব্রাহ্মবাড়িতে 
কিছু অনাথা মহিলার জন্য একটা আশ্রমের মতন খোলা হয়েছে। সেখানে তাদের হাতের কাজ শেখানো হয়, বাড়ির মধ্যেই 
লেখাপড়া শেখাবারও ব্যবস্থা আছে। মন দিয়ে কাজ শিখলে নিজের পায়ে হয়তো দাড়াতে পারবে একদিন সেখানে যাবে? 

এই প্রস্তাব শুনতে শুনতেই ভূমিসূতা মুখ তুলেছে। ভার সারা মুখে ঝলমল করছে আলো, চক্ষু দুটি 'বিশ্ফারিত। ভরত 
কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে সে বলল, হ্যা, যাব। - 

ভরত বলল, চিরকালের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে পারবে? 

ভূমিসূতা বলল, হ্যা পারব। 

ভরত বলল, যাদুগোপালের কাছে যতদূর শুনেছি, সেখানে গেলে তুমি ভালোই থাকবে । খাওয়া পরীর চিন্তা করতে 
হবে না। কেউ মারধোর করবে না! ব্রাহ্মরা মেয়েদের গায়ে হাত তোলে না। এ বাড়ির লোকরা বোষ্টম, নিরামিষ খায়, 
অথচ একটা মেয়েকে চাবুক মারে। এরা ধার্মিক না পাষণ্ড ! ওই আশ্রমে গেলে তোমাকে বোধহয় ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিতে 
হবে ৷ ব্ৰাহ্ম ধর্ম কাকে বলে জানো? 

ভূমিসূতা দু'দিকে মাথা নাড়ল। 

পদ 54859458729 
তাহলে ? 

ভূমিসূতা স্পষ্ট ভাবে বলল, হ্যা, আমি যাব। 

ভরত বলল, এদের অনুমতি নিতে গেলে ঝঞ্রাট হবে। যেতে হবে গোপনে । একবার তুমি চলে গেলে এরা আর 
জোর করে তোমায় ফিরিয়ে আনতে পারবে না। তবে একটা কথা বলে রাখি, আমি শুধু.সেখানে তোমাকে পৌছে দেব। 
তারপর আর আমার কোনও দায়িত্ব থাকবে না। আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। 

8১ Et NS 59255885728 
একটা ছোট পুলি সম্বল করে বাগানের পেছনের পীচিল দিয়ে বেরিয়ে এল ভূমিসৃতা, ভরত তাকে নিয়ে দ্রুত পায়ে চলে 
এল ভাড়া গাড়ির আড্ডায় কালীঘাট মন্দিরের তীরযাত্ীরা এই পথ দিয়ে যায়। একটা কেরাঞ্চি গাড়িতে ওরা উঠে বসল, 
আরও দু'জন যাত্রী নেবার পর চলতে শুরু করল সেই গাড়ি। 

১৫৬ 


ভূমিসূতা একটা গোলাপি-ডুরে শাড়ি পরেছে, ইচ্ছে করে ঘোমটায় ঢেকে রেখেছে অনেকখানি মুখ। ভরত চুপ করে 
থাকলেও তার বক্ষ জুড়ে আছে উদ্ে। যাদুগোপালের পেড়াপিড়িতেই সে এই ঝুঁকি নিতে রাজি হয়েছে। যাদুগোপাল 
নারী-উদ্ধারের জন্য ব্যস্ত । ভূমিসৃতাকে যখন খুঁজে পাওয়া যাবে না, তখন মণিভৃষণদের সব সন্দেহ পড়বে ভরতের ওপর? 
একটা কিছু তুলকালাম কাণ্ড বাধাবে, নালিশ জানাবে শশিত্ষণের কাছে? শশিডূষণের কাছে তার চরিত্রের বদনাম দেবে 
শশিতৃষণ কি বিস্বাস করবেন যে এ প্ঘসত ভরত এই মেয়েটির সামান্য অঙ্গ স্পর্শও করেনি” 

কেরাঞ্চি গাড়িটা যাবে গঙ্গার ধারে ফেরিঘাট পর্যন্ত । ভরত রাস্তার দিকে লক্ষ রাখছে, তারা অত দূর পর্যন্ত যাবে না। 
একটা বেতো ঘোড়া টানছে 'গাড়ি, নডউবড় করে দুলছে। মাঝে মাঝে গাড়োয়ান রাস্তার লোকদের সরাবার জন্য চিৎকার 
করছে, হটো, হটো ! গড়ের মাঠে এই সময় মাতাল গোরারা ঘুরে বেড়ায়, তারা যখন তখন গাড়ি থামিয়ে দিতে পারে, 
যাত্রীদের সোনা-দানা-ইজ্জত লুট করলেও তাদের শাস্তি দেবার কেউ নেই। 

“জানবাজারের মুখটায়-এসে ভরত নেমে পড়ল। ৫ 

হলুদ লাম মেড দুদ ভিন হাড় ভরত ঘড়ি চেনে না, তা ছাড়া যাদুগোপাল পরিচয় করিয়ে 
না দিলে তারা পাত্তাই বা দেবে কেন? যে-কোনও একটা পথের মেয়েকে তো ব্রাহ্মরা আশ্রয় দেবে না ! '-- 

কলুটোলা পর্যন্ত হেটে যেতে হবে। এদিকে পথে লোক চলাচল আছে বটে, কিন্তু পথ বড় অন্ধকার । আজ'আকাশেও 
আলো নেই। ঘোমটায় মুখ ঢাকা অবস্থায় ভূমিসৃতা বারবার হোচট খাচ্ছে। ভরত বলল, সাবধানে হাটো। অতখানি ঘোমটা 
দেবার আর কী দরকার, এখানে তোমাকে কে চিনবে ? পগারে পড়ে'গেলে বিপদ আছে । « 

ভূমিসৃতা কথা বলছে না একটাও ৷ তার মনের মধ্যে কী ঝড় বইছে কে জানে ! মাথার কাপড় একটু টেনে-সৈ.দেখছে 
কলকাতার তা ছুই য় দেখা সায় না অন্য লোকের দি ছু হতে হট আনাজে। সারে মাঝে হইহই গাব করে 
যাচ্ছে ঠেলা গাড়ি; জুড়ি গাড়ি” দু’ একটি দোকানে টিম টিম করে জুলছে 'সেজবাতি । দু'একটা মাতাল: পড়ে আছে রাস্তার 
ধারে। 
£": এইঠাতৎ হাড়কাটার গলি দথকেঅন্ট চিৎকার করতে করতে বেরিয়ে. এল, একদল মানুষ তাদের কয়েক জনের হাতে 
মশাল, কয়েকজনের 'হাতে খোলা তলোয়ার । তারা কিছু 'লোককে তাড়া করে এসেছে, তলোয়ারের কোপ খেয়ে একজন 
মাটিতে পড়ে বিকট আর্তনাদ করতে লাগল । চং | 

* এক-দঙ্গল মানুষ ছুটে আসছে এদিকে ৷ তাদের গতি দেখেই মনে হয়: তারা ঠেলে চলে যাবে। ভরত পেছন ফিরে 
বলল, দৌড়োতে হবে, পারবে তো ? উল্টো দিকে দৌড়োও ! 
ক ্রা-বৈশিংদূর যেতে পাঁরল না । মলঙ্গার গলির দিক থেকে আবার বেরিয়ে এল' আর এক দঙ্গল মানুষ 1 এরদেরও 
হাতে লাঁঠি-সৌটা আর: শাল সেই দঙ্গলটি তেড়ে আসছে এদিকে ৷ এবার ওরা কোথায় যাবে? ভরত ভূমিসূতার হাত 
স্বরে একদিকে সরে যাবে'ভাবল, কিন্তু তার আগেই কয়েকজন সক এক ধাকার তাকে ছিটকে ফেলে দিল তার পিঠের 
ওপর দিয়ে চলে গেল কয়েকজন ৷ 
**: ভরত কোনও ক্রমে আঁবীর উঠে দীঁড়িয়ে এদিক-ওদিক তাকাল. কোথায়? এই হুড়োহুড়ির মধ্যে ভূমিসূতাকে 
আর দেখতে. পাওয়া নান ধুই পরীর লোকেরা উস র শুরু করেছে; রাস্তার সাধারণ মানুষ ঢেউয়ের 
মতন ছুটছে এক একবার এক একদিকে ৷ দাড়িয়ে থাকার উপায় নেই, ভরতকেও দৌড়তে ইচ্ছে তাদের সঙ্গে ৷ | 

এরই মধ্যে এসে গেল অশ্বারোহী পুলিশ । দুম দাম করে বন্দুকের শব্দ হতে লাগল ।'ভঁরত এক সময় টের পেল, সে 
বউবাজারের রাস্তা ধরে ছুটে যাচ্ছে শেয়ালদার দিকে। এ কোন দিকে যাচ্ছে সে ? কোনও উপায়ও নেই, উল্টো দিকে 
ফিরতে গেলে মরতে হবে । ভূমিসূতা রাস্তাঘাট কিছুই চেনে না। কিন্তু সে তো নির্বোধ নয়, বেশির ভাগ লোক যেদিকে 
যাচ্ছে, সেদিকেই তার যাওয়া উচিত। ভরত অন্য লোকদের মুখ দেখার চেষ্টা করল। ভিড়ের মধ্যে দু'চারজর স্ত্রীলোকও 
আছে । জ-গৃহস্থবাড়ির রমণীদের এ সময় রাস্তা দিয়ে হাটার প্রশ্নই ওঠে না। শিকার ধরার জন্য কিছু কিছু স্ত্রীলোক রাস্তায় 
ঘোরে । মেথরানি, দাসী জাতীয়াও রয়েছে কয়েকজন । তাদের মধ্যে ভূমিসৃতাকে দেখা যাচ্ছে না। টা 

পুলিশ এক পক্ষকে ঠেলে সরিয়ে দিলে অন্য পক্ষ তেড়ে আসে ৷ পুলিশের ঘোড়ার মুখ সেদিকে-ফিরলৈ পেছনের গলি 
দিয়ে বেরিয়ে আসে আগের দল । ক'জন মরল তা বোঝা না গেলেও আহত হয়ে কাতরাচ্ছে বেশ কয়েকজন । এরকম কিছু 
ঘটলে মৃতদেহগুলি সারা রাত রাস্তাতেই পড়ে থাকে, সকালবেলা মুদ্দোফরাসরী এসে টেনে নিয়ে যায়। : * 

প্রায় এক ঘণ্টা চলল এই তাণ্ুব। ঠিক যেখানে গোলমাল শুরু হয়েছিল, ভরত ফিরে এল সেখানে । ভূমিসূতার 
'চিহৃমাত্র নেই । ভরত যে মানুষের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়েছিল, তা কি ভূমিসূতা দেখেনি ? সে গেল কোথায়? পু 
রণক্ষেত্রে নিহতদের কাছে গিয়ে আত্মীয় স্বজনেরা যেমন আপনজনের সুখ চেনার চেষ্টা করে, সেই রকম ভাবে ভরত 
রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর কাছে গিয়ে. দেখল । না, এদের মধ্যে কোনও স্ত্রীলোক নেই । অনেকদিন বৃষ্টি হয়নি, 
পগারগুলো শুকনো । তাতে পড়ে গেলে বড় জোর হাত-পা ভাঙতে পারে, মরে তো যাবে না। ভরত চিৎকার করে 
কয়েকবার ভূমিসৃতার নাম ধরে ডাকল । 

1528, 
পতিতাপল্লী, ভূমিসূতার মতন একটি মেয়েকে দেখে গুগারা সেখানে ধরে নিয়ে যেতে পারে। শেষপর্যন্ত ভূমিসূতার এই 
পরিণতি হবে? না, তা হতেই পারে না। কলুটোলা নামটা ভূমিসূতী অনেকবার শুনেছে, 'লোককে জিজ্ঞেস করে সে সেখানে 
গিয়ে-থাকতে পারে । ভরত প্রাণপণে ছুটল। 

কলুটোলার মোড়ে যাদুগোপাল নেই। একে তো অনেক দেরি হয়ে গেছে, তা ছাড়া সে গোলমালের কথাও টের 
পেয়েছে নিশ্চয়ই, তাই ধরে নিয়েছে ভরতরা আজ আর আসবে না। ভূমিসূতা'ভা হলে কোথায় যেতে পারে ? হারা- 
উদ্দেশ্যে ছুটতে লাগল ভরত । সানকিভাঙা, কলাবাগান, ঠনঠনে পেরিয়ে পান্তির মাঠে পর্যন্ত দেখে এল সে, কোথাও কেউ 
নেই। পাগলের মতন ভরত একবার এদিকে যাচ্ছে, একবার অন্যদিকে যাচ্ছে। মাঝে মাঝে ডাকছে, ভূমি, ভূমি, ভূমিসূতা! 


১৫৭ 


আড়াল থেকে যেন একবার তাকে বলল, এই ছোড়া বাড়ি যা। আবার পুলিশ এসে তোকে ধরবে । 
ডট, ভূমিসূতাকে না নিয়ে ভরত একলা ফিরবে কী করে ? মেয়েটাকে একবার পথে ফেলে গেলে সে চিরকালের মতন 
যাবে! 


অনেকক্ষণ দৌড়োবার পর হঠাৎ ভরতের মনে হল, কলুটোলার কাছেই একটা বন্ধ দোকানের ওপরের সিঁড়িতে কে 
যেন বসে আছে। , না কুকুর ? ভরত কাছে গিয়ে দেখল, দোকানের দরজায় ঠেস দিয়ে, সামনে পা ছড়িয়ে বসে আছে 
একটি শাড়ি পরা মূর্তি। ডুরে শাড়িটা দেখেই সে চিনল। হ্যা, ভূমিসূতা। 

ভরতের সারা শরীর ঘর্মাক্ত। তবু স্নিগ্ধ হয়ে গেল শরীর । অদ্ভুত এক আনন্দের আবেগে ভরে গেল বুক। ভূমিসূতাকে 
সে ফিরে পেয়েছে। 

খানিকটা দম নিয়ে সে বলল, ভূমি, ভূমি, তোমার কিছু হয়নি তো ? 

ভূমিসূতা কোনও উত্তর দিল না। তার চক্ষুদুটো যেন জুলছে। সেই জলন্ত চোখে সে স্থিরভাবে চেয়ে রইল ভরতের দিকে। 

ভরত বলল, তুমি, তুমি এখানে বসে আছ। আমি এই পথ দিয়ে কতবার গেলাম, তুমি আমায় দেখতে পাওনি ? 

ভূমিসূতা তবু কোনও উত্তর দিল না। 

ভরত বলল, এসো, উঠে এসো। 

ভূমিসৃতা এবার তীব্র গলায় বলল, না ! 

ভরত হকচকিয়ে গিয়ে বলল, না মানে ? এখন যাবে না ? 

ভূমিসূতা বলল, কেন যাব ? তুমি আমাকে বেড়াল-পার করতে চেয়েছিলে। যে-কোনও একটা জায়গায় ছেড়ে দিতে 
চেয়েছিলে ! এবার তুমি বাড়ি যাও। আমি রাস্তাতেই থাকব। 

ভরত যেন আহত হয়ে বলল, এ কী কথা বলছ, ভূমি ? আমি তোমাকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছি? আমি পড়ে 
গিয়েছিলাম, তুমি দেখতে পাওনি ? 

ভূমিসূতা বলল, আমাকে নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না। আমি ভিক্ষে করে খাব । আমার জন্য তোমার 
কত অসুবিধে হয়েছে, আমি আর কোনও দিন তোমাকে জ্বালাতন করব না। যাও, যাও, নিশ্চিন্তে চলে যাও ! 

ভরত বলল, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমায় ছেড়ে দিইনি । আমি অনেকক্ষণ ধরে তোমায় খুঁজছি ! 

ভূমিসূতা বলল, কেন খুঁজছিলে ? আমি মরি বা বাঁচি, তাতে তোমার কী আসে যায় ! আমার কেউ নেই, আমি 
রাস্তাতেই থাকব । 

হঠাৎ ভরতের বুকে একটা মোচড় লাগল, জ্বালা করে উঠল দু'চোখ । আমার কেউ নেই, এ যে তারও জীবন-বাক্য, 


ভূমিসূতা তো ঠিক তারই মতন। এ পর্যন্ত বরাবর সে সঙ্গে কঠোর বা নির্লিপ্ত ব্যবহার করেছে, কিন্তু এই যে 
এতক্ষণ সে ভূমিসূতার খৌজে-উন্মন্তের মতন উ করছিল, তখন সে ভাবছিল, ভূমিসূতাকে শেষ পর্যন্ত না পেলে 
সেও আর বাড়ি ফিরবে না ! 


ভরত একটুক্ষণ চুপ করে দাড়িয়ে রইল । একবার তার মনে হল, এই অবমানিতা মানবীর কাছে তার হাটু গেড়ে বসে 
ক্ষমা চাওয়া উচিত। কিন্তু এখন এই রাস্তার ওপর.তা করা যায় না। দূরে পুলিশের ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে। সে ঝুঁকে 
পড়ে নরম গলায় বলল, ভূমি, তোমাকে ছেড়ে আমি কোথ্থাও যাব না। এসো, আমার হাতটা ধরো । 

এই প্রথম ভূমিসূতাকে স্পর্শ করল ভরত । 


9 ৮8) 
এ 
0৩৬ ॥ 


কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। অতি মূল্যবান বেলজিয়ান গ্রাস। 
দরজাটি খোলা থাকলে এ আয়না দেখা যায় না। আবার দরজা বন্ধ করলে, ঘরের মধ্যে একজন মানুষ দু'জন হয়ে যায়। 

সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদন্বরী, গান গাইছেন গুনগুনিয়ে । আজ তার 
মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। সারা সকাল তিনি বই পড়েছেন। আজ তাকে বই পড়ার নেশায় পেয়ে 

, সময়জ্ঞান ছিল না, এক সময় হঠাৎ খেয়াল হল যে মধ্যাহ্ন পেরিয়ে গেছে। তার দাসী এসে স্নানের তাড়া দিয়ে 

গেছে দু'বার । কাদন্বরী একতলায় মেয়েদের স্নানের ঘরে যান না, তিনতলায় তীর মহলেই স্নানের ব্যবস্থা করে নিয়েছেন, 
ভৃত্যেরা কয়েক ঘড়া জল তুলে দিয়ে যায়। 

কাদন্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন, মাথার চুলে একটি বেশ বড় আকারের চিরুনি। যশোর 
থেকে তার বাপের বাড়ির একজন এনে দিয়েছে। যশোরে এটাকে বলে কীকুই, এখানে সবাই বলে ৷ কাদদ্বরী বিয়ের 
পর প্রথম প্রথম কীকুই বলে ফেলতেন, তা শুনে এ বাড়ির অনেকেই হাসত । তার স্বামী অবশ্য বলতেন, এতে হাসির কিছু 
নেই, সংস্কৃতে কঙ্কতিকা, তার থেকে কীকুই। চিরুনিটাই গ্রাম্য লোকদের বানানো । তীর বিদ্বান স্বামী সে সময় কত কিছু 
শেখাতেন তাকে ! 

আয়নার ভেতরের কাদন্বরী দেখছেন মানুষ কাদস্বরীকে ৷ | 

অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন, মুছে গেছে চোখের নীচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ ওজ্ভল্য। 
অসুখ আর অসুখ, ভালো লাগে না ! খুব যত্ন করে সাজগোজ করতে হবে। 


১৫৮ 


বাইরে থেকে তার নিজস্ব দাসী জিজ্ঞেস করল, বউদিদিমণি, ঠাকুররা এয়েছে, ক'জনের খাবার রাখব ! 

ঠিক বেলা একটার সময় ঠাকুররা আসে । বার মহলের প্রকাণ্ড রান্নাঘরে দশ-বারোজন ঠাকুর সকাল থেকে রান্নার 
কাজে লেগে যায়। প্রতিদিনই যেন যজ্ধি বাড়ির রান্না । বিভিন্ন উনুনে ভাত, ডাল ও পঞ্চ ব্যঞ্জন চাপে । মেঝেতে ফর্সা কাপড় 
পেতে ঢালা হয় ভাত। ক্রমশ তৈরি হয় এক ভাতের পাহাড়। মাছ ভাজা হয় শয়ে শয়ে ৷ কর্তাদের এক একজনের বিশেষ 
অভিরুচি অনুযায়ী ঝোল ও কালিয়া-কোন্তা। কোন মহলে কতজন মানুষ তার হিসেব রাখে ঠাকুররা, সেই অনুযায়ী 
শ্বেতপাথরের থালা ও বাটিতে ভাত-ডাল-তরকারি সাজিয়ে নির্দিষ্ট সময়ে দিয়ে আসা হয় ঘরে ঘরে। এ ছাড়াও প্রত্যেক 


সমস্ত বউ ও মেয়েরা এক একখানা বটি নিয়ে বসে যেত আলু-পটল-কুমড়ো নিয়ে । তরকারি কোটার ছলে কত গল্প, কত 
হাস্য-পরিহাস হত। এখন আর কাদন্বরীর সেখানে ডাক পড়ে না। সেই আসরটাই যেন ভেঙে গেছে, ঘর-জামাইরা তাদের 
স্ত্রীদের নিয়ে একে একে চলে গেল অন্য বাড়িতে, পুত্রবধূদের মধ্যেও আর তেমন প্রাণের টান নেই। এই যে রবির বিয়ে 
হল, বাড়িতে একটি নতুন বউ এল, তার সঙ্গে তো অন্য জা-দের ভালো করে পরিচয়ই হল না। জ্ঞানদানন্দিনী তাকে এ 
বাড়ি থেকে সরিয়ে রেখে দিলেন সার্কুলার রোডের বাড়িতে, নিজের কাছে। 

কাদ্বরীর নিজস্ব পুরনো দাসী সম্প্রতি বিদায় নিয়েছে, নতুনটির নাম হলধরের মা, সে নাম সংক্ষেপ করা হয়েছে 
হলোর মা। সে এখনও রীতিনীতিতে অভ্যস্ত হয়নি। ঠাকুরেরা খাবার দিয়ে যাবে, সে রেখে দেবে । জিজ্ঞেস করার কী আছে? 
যা নষ্ট হবার হবে । এ বাড়িতে কত জনের জন্য রান্না হয়, আর কতজন খায়, তার হিসেব কর্তারাও রাখেন না। 


র সঙ্গে 
অলীকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এই রকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্ত্রনাথ তখন বলতেন, তুমি 
আয়নার সামনে দীড়িয়ে রোজ কিছুক্ষণ পার্ট বলবে, তা হলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে । আয়নার সামনে এরকম 
পার্ট অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দীড়াত পেছনে । এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ-টেপা হাসিটি দেখেই সে 
পরে লিখেছিল : ‘কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে বাচিয়া উঠে,/হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে...'। 

এ কথা মনে পড়তেই কাদক্বরীর আরও হাসি পেয়ে গেল। কী ছেলেমানুষই না তখন ছিল রবি । সব সময় ছায়ার মতন 
৮7749595525 
কোনও বন্ধ নেই? 

সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু। 

আজ দেখা হবে । অনেক দিন বাদে আজ সবাই মিলে এক সঙ্গে আমোদ-আন্রাদ করা হবে। 

কেশসজ্জা শেষ করে কাদম্বরী দরজা খুলে দেখলেন, হলোর মা এক কোণে চুপ করে দাড়িয়ে আছে। সে সব সময় 
কিছু না-কিছু কাজ চায়। কিন্তু বাড়ির কর্তা অনুপস্থিত থাকলে তেমন তো কিছু কাজ থাকে না। একজন কেউ কাছাকাছি 
সব সময় ঘুর ঘুর করবে, এটা কাদন্বরীর পছন্দ নয়। পুরনো দাসীটা তার স্বভাব জানত, সে চুপটি করে বাইরের সিঁড়ির 
কাছে শুয়ে থাকত । ডাকলেই পাওয়া যেত তাকে, অন্য সময় তার উপস্থিতি টের পাওয়া যেত না। 

হলোর মা জিজ্ঞেস করল, বউদিদিমণি, কালকের লুচিগুলো কী হবে ? 

কাদম্বরী বললেন, কী আর হবে, ফেলে দিবি ! ফেলে দিয়ে এঁটো বাসন নীচে দিয়ে আয় ! 

হলোর মা প্রায় আর্তনাদ করে উঠল, ফেলে দেবে কী গো ! বাসি লুচি খুব ভালো হয় ! 

কাদম্বরী বললেন, তুই খাবি ? তো খেয়ে নিগে যা! 
রিনার হুল হবার কল ৷ নাকটা কুঁচকে বললেন, তরকারিগুলো পচে গেছে, লুচিগুলো দেখ 

খেতে I i 

হলোর মা এমন ব্যগ্রভাবে থালাবাটিগুলো গুছিয়ে কোলে তুলে নিল যে মনে হল সে তরকারিও ফেলবে না । বাইরে 
গিয়ে সব গপগপ করে খাবে। 

মাঝে মাঝে ভাবেন, মানুষের উদর কি বিভিন্ন মাপের হয় ? দু'খানা লুচি খেলেই তার পেট ভরে যায়, আর 
হলোর মায়ের মতন অনেকেই দু'দিস্তে লুচি দিব্যি খেয়ে নিতে পারে। এরপর আবার ভাত খাবে । হলোর মা বলে, লুচি 
কিংবা রুটি খেলে ওদের নাকি পেটই ভরে না, ওগুলো জলখাবার, ভাতই ওদের আসল খাদ্য ! 

অধিকাংশ রাতে কিছুই খেতে ইচ্ছে করে না কাদদ্বরীর । জ্যোতিরিন্ত্রনাথ না ফিরলে তো তার একার খাওয়ার প্রশ্রই 
নেই। না খেয়েও তো তার শরীর ভাঙে না !. 

আজ অবশ্য তার বেশ খিদে খিদে পাচ্ছে। আজ তার মন ভালো আছে, মন ভালো থাকলেই খিদেয় শরীর চনমন 
যে আজ দিয়ে গেছে ভাত, উচ্ছে-বড়ি ভাজা, কাচা মুগের ডাল, পটল-পোস্ত ছাচি কুমড়োর ঘণ্ট, দুটি খুব বড় 
গলদা | 

মাটিতে আসন পেতে, সামনে জল ছিটিয়ে তারপর থালা-বাটি সাজিয়ে খেতে বসাই ছিল বরাবরের রেওয়াজ । 
জ্ঞানদানন্দিনী বিলেত ঘুরে আসার পর টেবিল-চেয়ারে খাওয়ার রীতি প্রবর্তন করেছিলেন নিজের মহলে, 


১৫৯ 


জ্যোতিরিন্্রনাথেরও সেটাই পছন্দ । এখন. কাদস্বরীও টেবিলেই. খেয়ে নেন। আলাদা থালায় দু" মুঠো ভাত নিয়ে ব্লাদম্বরী 
প্রথমে তেতো ও তারপূর ডাল দিয়ে মাখলেন, একটুখানি ছাচি কুমড়ো দিয়ে দু'গরাস ভাত মুখে দিতেই একটা কথা মনে 
পড়ে গেল.। ও মা, কী ভুল হয়ে যাচ্ছিল। তার স্বামী বলে গেছেন, আজ রাত্তিরে প্রচুর খান্নাপিনা আছে, তার স্টিমারে 
হে হোটেল খেঁকে সব কিছু যাবে, গে বেশি খেয়ে পেট ভৱা থাকলে সব কোনও বরই হা নেওয়া হযে লা 

কাদম্বরী. তক্ষুনি উঠে পড়লেন । পেটে খিদে রয়ে গেল, তা থাক, সেই তো ভালো। | 

এই বড় বড় চিংড়ি মাছ সমেত সব কিছুই হলোর মায়ের ভোগে যাবে। তা যাক, ওরা, খেতে ভালোবাসে, খাকনা ! 

কাদম্বরী একটা পান মুখে দিয়ে বারান্দায় এসে দীড়ালেন। 

এখানে সারি সারি ফুলের টবে বহুরকম ফুলগাছ। সব.কাদম্বরীর নিজের হাতে লাগানো । আগে সন্ধেবেলা এখানে 
যখন গান-বাজনা ও কাব্য পাঠের আসর বত, তখন বাইরের অতিথিরা.বলত নন্দনকান্ন । 

এত বড় বাড়িতে কিছু না কিছু হইচই লেগেই থাকে সব. সময়, আজ যেন নিস্তর্ূ বড় বেশি নিস্তব্ধ । তার কারণ 
আছে, গতকাল দেবেন্দ্রনাথ চুচড়ো থেকে এ বাড়িতে এসে রয়েছেন। এমন তিনি হঠাৎ হঠাৎ চলে আসেন, খাজাঞ্চিখানার 
কর্মচারিদের ডাক পড়ে তার ঘরে । তিনি পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব পরীক্ষা করেন। ছেলেদের ওপর সব. ভার দেওয়া আছে 
51/75/7558 সেই উপদেশকেই 
সবাই, ভয় পায়। 

কর্তামশাই.বাড়িতে থাকলে কেউ একটু টু শব্দ করতেও সাহস করে. না। গোলমাল তিনি সহ্য করতে পারেন না 
একেবারে । অথচ তার সেবার জন্য নানা রকম ব্যবস্থা নিতে হয়। যেমন কাল সন্ধে থেকে এ বাড়ির একটি বৃহৎ ভাগলপুরি 
গাভীকে দফায় দফায় গুড় খাওয়ানো হচ্ছে। দেবেন্্রনাথের ধারণা, গরুকে.অনেকটা গুড় খাওয়ালে তার দুধের স্বাদ সুমিষ্ট 
হয়। গঙ্গা থেকে টাটকা জল বয়ে আনা হয় তার স্নানের জন্য । জেলেদের খবর দেওয়া হয়েছে কাল রাতে, তারা প্রতিদিন 
এমন রুই মাছ ধরে আনবে, যার ওজন তিন সেরের কম নয়, সাড়ে তিন সেরের বেশি হলেও চলবে না, এবং সেই রুই 
মাছ উঠোন পড়ে লাফাবে। তীর সুখসাচ্ছন্দ্যের ভার তাঁর জ্যেষ্ঠা কন্যার ওপর। 

ঘরে ফিরে এসে কাদম্বরী পালক্কে আধ শোওয়া হয়ে একখানি বই খুললেন ৷ । তীর স্বামী তাঁকে নিতে আসবেন ঠিক 
ছণ্টার সময়, এখনও ঢের দেরি আছে। 

বইখামি রবির ‘সন্ধ্যা সঙ্গীত' | পাতা ওল্টাতে ওল্টাতে অনেক কথা মনে পড়ে গিয়ে কাদন্বরীর হাসি এসে যাচ্ছে। এক 
একদিন' রবিকে রাগিয়ে দিয়ে তিনি বেশ মজা পেতেন । রবি যখন লেখে তখন যেন উদ্দাম এক আবেগে সে ভেসে যায়। 
চন্দননগরে, সদর স্ট্রিটের বাড়িতে, দার্জিলিঙে যে-কোনও লেখাই কিছুটা লিখে সে নতুন বউঠীনকে শোনাবার জন্য ব্যস্ত 
হয়ে পড়ত’। সে এমনই স্পর্শকাতর যে বিন্দুমাত্র সমালোচনা সহ্য করতে পারত না। এই যে এই কবিতাটা, ‘কেন গান 
গাই’, এটা শুনতে শুনতে কাদম্বরী বলেছিলেন, না, রবি, ঠিক হচ্ছেনা ৷ 

'রবি আহত ভাবে বলেছিল, কেন? বোঝা যাচ্ছে নাঃ 

কাদস্বরী বলেছিলেন, তুমি আবার পড়ো ! 

শুনিয়েছিলেন : 


রবি আবার 
সংসারে যে দিকে ফিরে চাই 
এমন কি কেহ তোর নাই 
তোর দিন শেষ হলে স্মৃতিখানি নিয়ে কোলে 
শোয়াইয়া বিষাদের কোমল শয়নে, 
বিমল শিশির-মাধা প্রেম ফুলে দিয়ে ঢাকা 
চেয়ে রবে আনত নয়নে ? 
কাদন্বরী বাধা দিয়ে বলেছিলেন, কেন অমন লিখেছ ? ‘তোর দিন শেষ হলে", তারপর তোমায় কেউ আদর করবে? 
কেন এর মধ্যেই মৃত্যুর কথা ? এখনই বুঝি ক্ে তোমাকে ভালোবাসতে পারে না 
রবি একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, কে ? তাই তো আমি লিখেছি, “কেহ না, কেহ না ! 
তা শুনে কাদস্বরী এমন হেসেছিলেন যে রবির একেবারে অপ্রতিত অবস্থা । 
এর পরই সে আর একটা কবিতা লিখল, ‘কেন গান শুনাই' | . 
এসো সখি, এসো মোর কাছে 
কর্থা এক সুধাবার আছে। 
* কাদম্বরী কিছু না বোঝার ভান করে জিজ্ঞেস করেছিলেন, কোন্‌ সখীকে ডাকছ তুমি ? কী নাম তার ? 
বিষণ্রভাবে একটুক্ষণ চুপ করে থেকে রবি ফের শুনিয়েছিল : 
চেয়ে তব মুখপানে বসে এই ঠাই 
প্রতিদিন যত গান তোমারে শুনাই 
বুঝিতে কি পার সখি? কেন যে তা গাই ?... 
কাদরী আবার কৌতুক করে বলেছিলেন, তোমার সী বুঝি কিছুই অনুভব করতে পারে না? 


.কাদম্বরী. থামিয়ে দিয়ে বলেছিলেন, আর না, রবি, এট কিন্তু'এমন কবিতা লিখো না। অন্য 
লোকে ভুল বুঝবে ! 


১৬০ 


বারবার পড়া এই কবিতাগুলিই আবার পড়তে লাগলৈন কাদম্বরী। চোখের সামনে ফিরে এল পুরনো সেই দিনগুলি। 
যতই এইসব ছবি মনে আসে, ততই যেমন আনন্দও হয়, তেমনি চক্ষু দিয়ে অশ্রুও গড়ায় । 

এক সময় একটু ঘুমিয়ে পড়েছিলেন কাদন্বরী, আবার জেগে কোকিলের ডাকে । ক'বার ডাকল কোকিল, পাঁচ 
বার ! ধড়মড় করে উঠে বসে কাদস্বরী তাকালেন দেয়ালের দিকে । এক দিকের দেয়াল অনেকখানি জুড়ে রয়েছে একটি 
সুইস ঘড়ি। প্রতি ঘন্টায় তার তলার দিক থেকে বেরিয়ে আসে একটি কলের কোকিল এবং অবিকল আসল কোকিলের 
মতন ডাক দিয়ে সে সময় জানিয়ে দেয়। 

সত্যিই তো পাঁচটা বাজে । কাদশ্বরী ছুটে স্নানঘরে গিয়ে তোলা জলে মুখ চোখ প্রক্ষালন করলেন । সাজগোজ শেষ 
করতে হবে তাড়াতাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবেন তীর স্বামী । 

বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্ত্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাধ করে নাম রেখেছেন 
“সরোজিনী", তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে । আর কয়েক দিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে 
পূর্ববঙ্গে, আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। রবি কয়েক দিন ধরেই সেই জাহাজে 
রয়েছে, জোয়ার-ভাটার সময় সেটি ঠিক চলাচল করছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি খুলনা পর্যন্ত 
যাত্রী ও মালপত্র পরিবহনের কাজ শুরু করার জন্য জ্যোতিরিন্দ্রনাথ ব্যস্ত হয়ে পড়েছেন। জাহাজের ব্যবসায় শুরু করার 
পরিকল্পনা যখন তার মাথায় এসেছিল, তখন তার কোনও প্রতিদ্ধন্থী ছিল না। কিন্তু তিনি গোপনীয়তা রক্ষা করেননি, ঠাকুর 
বাড়ির যে-কোনও উদ্যোগ সম্পর্কেই অনেকেই কৌতৃহলী। কথা বাতাসে ছড়ায় । এর মধ্যেই ফ্লোটিলা কোম্পানি নামে 
একটি বিদেশি জাহাজ প্রতিষ্ঠান খুলনা ও বরিশালের মধ্যে বাণিজ্য শুরু করে দিয়েছে। 

জ্ঞানদানন্দিনীও গত পরশু থেকে ওই জাহাজের একটি কেবিনে আস্তানা গেড়ে আছেন। জাহাজটির অভ্যন্তরীণ 


আমোদও তো আছে, তার থেকে বাদ পড়েছেন কাদন্বরী, এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাটার মতন বিধে আছে। কিন্তু কে 
আর সে কাটার খোজ রাখে ! এমনকি যে কবি তাকে শুনিয়েছিল, ‘বুঝ না কি হৃদয়ের/কোনখানে শেল ফুটে’, সেও তো 
আর এই হৃদয়ের কথা বুঝতে চায় না। 

তবু কাদন্বরী ঠিক করেছেন, আজ আর কোনও গ্লানি রাখবেন না । আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন 
454155455/5/575589 
পথ 


য়। 

যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদন্বরী শাড়ি বদলাতে লাগলেন । কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরাই হয় না। 
বাড়ি থেকে না বেরুতে হলে এইসব জমকালো শাড়ি আর কে পরে ! কাদন্বরী শেষ বাড়ি থেকে বেরিয়েছেন মাস খানেক 
আগে, স্বর্ণকুমারীর বড় মেয়ের বিয়েতে ৷ স্বর্ণকুমারীর বাড়িতে তার যেতে ইচ্ছে করে না, কিন্তু বিয়ের দিন যেতেই 
হয়েছিল রবির পরিচালনায় বাড়ির অনেক ছেলেমেয়েরা মিলে বিবাহোৎসব নাটক করল, অনেক মজা হল। বিয়ের কনে 
হিরণুয়ীর বয়েস ষোলো এত বয়েস পর্যন্ত সে অবিবাহিতা ছিল তার কারণ পাত্র তো ঠিক করা ছিল আগে থেকেই। পাত্র 
ফণিভুষণ ওদের আত্মীয়ের মতন, ও বাড়িতে যাতায়াত করতে করতে হিরণ্নয়ীকে পছন্দ করেছিল, কিন্তু যোগ্য হবার জন্য 
সে বিলেত ঘুরে ডিগ্রি নিয়ে এল । হ্যা, সে বিয়ের দিন আমোদ আহোদ হয়েছিল খুবই, তবু যেন কাদম্বরী অনুভব 
করেছিলেন, অনেকেই যেন তার সঙ্গে ভালো করে কথা বলছে না। তিনি এক কোণে দাড়িয়ে ছিলেন, কেউ তাকে ডাকেনি 
কেন্দ্রস্থলে আসতে । তিনি আর একটা ব্যাপার লক্ষ করেছেন, রবি যখন নিভৃতে তার কাছে থাকে, তখন রবি তার কত 
আপন, কিন্তু যখন অনেকের মধ্যে দেখা হয়, তখন রবি যেন তার দিকে স্পষ্ট করে তাকাতেও সঙ্কোচ বোধ করে। 

জ্যোৎস্নারাতে নীল রং মানায় । অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত কাদন্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ন 
সুখ সিক্কের শাড়ি। আলতা-দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দু'পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। 
তারপর কাদস্বরী একসঙ্গে বারোটি ধূপ'জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও দুই স্তনের মাঝখানে । তুরুতে 
দিলেন কাজল, সুর্মা আকলেন চোখে। দুই বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাপাফুল । আতর 
কিবা বিলিতি সুগন্ধের চেয়ে এই সবই কাদক্বরীর পছন্দ। 

সাজ শেষ করে, খোপায় যুঁইয়ের একটা মালা জড়িয়ে কাদস্বরী আবার দীড়ালেন আয়নার সামনে ৷ নিজের রূপ নিয়ে 
গুমোর করতে নেই। কিন্তু কাছাকাছি কেউ নেই, একা, খুব সন্তর্পণে, দর্পণের দিকে তাকিয়ে নিজেকে কার না ভালো লাগে? 
কাদস্বরীর মনে পড়ল, বেশ কিছুদিন আগে রবি তাঁকে একবার সাজতে দেখে বলে উঠেছিল : 

অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে 
আপনার রূপের মাঝার, 
রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে 
রূপেতেই লুকায় আবার ।... 

আজও কি সেইরকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো ? রূপের মধ্যেই রূপ লুকিয়েছে? 

ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন । আবার কোকিল ডেকে উঠল, ছ'বার। তা হলে তো সময় হয়ে গেছে। 
সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ ? দরজা খুলে তিনি বললেন, হলোর মা, দেখ দেখি, কেউ এল? 
প্রথম আলো (১ম)-_২১ ১৬১ 


৬৮582575৮17 


, নির্দয় কোকিল, সে খালি ডেকেই চলে। বসন্ত শেষ হয়ে গেছে, তবু সে ডাকে । ঘড়ির মধ্যে কলের 
কোকিল আবার দিন রাত্রি মানে না, সে ক্লান্তও হয় না, ডাকবেই সে প্রতি ঘন্টায় । সাতটা, আটটা, নটা, দশটা । কাদন্বরী 
ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন । কখনও দাড়ালেন বারান্দায়, কখনও জানলায়। জ্যোতিরিন্্রনাথ আজ 
আসবেন না, এ তিনি বিশ্বাসই করতে পারছেন না । আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। 

হলোর মাকে ছুটি দিয়েছেন তিনি, সারা বাড়ি ক্রমশ অন্ধকার ও স্তব্ধ হয়ে এল। এগারোটা বেজে গেল, এর পর আর 
জাহাজে পৌছনো যাবে কী করে ? আজকের মতন কি জ্যোৎস্না রাতের উৎসব বাতিল ? তা হলে সবাই ফিরে এল না কেন? 
কিংবা সবাই কাদন্বরীর কথা ভুলে গেছে ? আসবেন না, তীর স্বামীও আজ সত্যি আসবেন না ? 

এ ঘরে তিরিশটি বাতিদানের বৃহৎ ঝাড়লগ্ঠনটি জ্বালানো হয়েছে। উজ্জ্বল আলোকময় কক্ষ । আয়নায় একজন, ঘরের 
মধ্যে আর এক কাদন্বরী। একজন যেন আর একজনকে বিদ্রপ করছে। আয়নার নারীটি বলছে, ওরে, তুই এমন 
অভিসারিকার মতন সাজগোজ করলি কার জন্য ? তোকে যে বীভৎস প্রেতিনীর মতন দেখাচ্ছে ! 

দু'হাতে মুখ চাপা দিয়ে কাদদ্্রী ঝাপিয়ে পড়লেন বিছানায় । এতক্ষণ তার কেশচর্চা নষ্ট হয়ে যাবে বলে তিনি 
একবারও শয্যায় গা এলাননি। এখনও কিন্তু তার কান্না আসছে না, চক্ষু দুটি শুষ্ক, শরীরে অসহ্য ছটফটানি। একটু পরেই 
আবার উঠে পড়ে তিনি একটি গান গেয়ে 

বুঝি বেলা বহে যায় 
কাননে আয় তোরা আয়... 

সাধ ছিল যে পরিয়ে দেব মনের মতন মালা গেঁথে 
কই সে হল মালা গাথা, কই সে এল হায়... 

এখনও তো কান্না পাচ্ছে না, গাইতে গাইতে হি হি হি হি করে হেসে উঠলেন কাদন্বরী । আবার আয়নায় নারীটির 
দিকে চোখ পড়ল । সে কিছু বলার আগেই কাদস্বরী চোখ পাকিয়ে বললেন, তুই এখনও রয়েছিস কেন মুখপুড়ী ! যা, বিদেয় 
হ ! ইস, আবার সাজের ঘটা দেখ! 

দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি বূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদন্বরী ঠাই ঠাই 
তব 
কাদন্বরী খুব তৃপ্তি বোধ করলেন। যাক, আর কোনওদিন ওই আয়নায় র মতন এক নারীকে দেখতে হবে না।, 


নিজের সঙ্গে আর তার দেখাই হবে না। 
কেউ শত অনুরোধ করলেও গান শোনাতে চান না কাদম্বরী । এখন, এত রাত্রে, কেউ অবাক বা বিরক্ত হবে 
কিনা না বেশ জোরে জোরে আপন মনে গান করতে লাগলেন ; 


আর কাকে কাকে ছাড়তে হবে। ঘাড় বেঁকিয়ে, লক্ষ্মী ট্যারা হয়ে তিনি ভাবতে লাগলেন । ভাবতে ভাবতে 
তার মাথায় অন্য একটা চিন্তা এল। জাহাজে নিশ্চয়ই এখন গানের আসর বসেছে, ফুর্তির ফোয়ারা বইছে। তিনি 
নিজে যদি তার মধ্যে সহসা হাজির হন। তা হলে কেমন হয় ? কিন্তু যাওয়া যাবে কি করে ? কাদন্বরী তো পথ চেনেন না। 
বঙ্গললনাদের পক্ষে একা একা কোথাও যাওয়ার যেন প্রশ্নই ওঠে না। ঠাকুরবাড়ির কয়েকজন যুবা তীদের স্ত্রীদের নিয়ে পথে 
বেরিয়ে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছিলেন, কত লোক সে জন্য কটু কথা বলেছে, এমনকি এ পরিবারের কর্তামশাই, 
খষিতুল্য দেবেন্দ্রনাথও জর কুঞ্চিত করেছেন। কিন্তু এ পর্যস্তই । ওই সব প্রগতিশীল স্বামীরাও তো তাদের স্ত্রীদের একা একা 
পথে বেরুতে দেবার কথা ভাবেননি । 

এখন যদি সোজা বেরিয়ে গিয়ে, পান্কি-বেহারাদের জাগিয়ে তুলে বলা যায়, আমায় শ্রীরামপুর নিয়ে চলো, তারা 
আতকে উঠবে । এমন কি কখনও হতে পারে না? | 

কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, কেন হবে না ? হ্যা, আমি যাব, আমি যাব, আমি যাব ! 
ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে জোর করে বসব। ইচ্ছেমতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার 
আকাশে উড়াল দিলে পথ চেনার কোনও সমস্যাই নেই । পাখিদের সমাজে লোকলজ্জা বলেও কিছু নেই । এমন হলে তো 
বেশ হয়, শরীরটা আর রইল না, আত্মাটা পাখির মতন সর্বত্র পরিভ্রমণ করতে লাগল । 

কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে । চাবি দিয়ে খুললেন দেয়াল-আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার 
করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাতের কারুকাজ করা । এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, 
শুধু হীরে-চুনী-পান্না-মুক্তোর মালা । সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক । এর মধ্যে 
রয়েছে চারখানা কালো রঙের বড়ি, এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপড়উলির কাছ থেকে 
এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। কাপড় বেচতে আসে বটে, কিন্তু এই বিশু একজন দেয়াসিনী, অনেক জড়ি-বুটি, 
শিকড়-বাকড়ের গুণ জানে । সে ঘুমের ওষুধ দেয় । একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম ! পু 
১৬২ 


এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে তিনখানি চিঠি। এর মধ্যে একখানি কাদন্বরী পেয়েছিলেন ধোপার 
চিঠিই একই মেয়েলি হস্তাক্ষরে লেখা, সন্বোধনে প্রাণাধিকষ, তলায় কোনও নাম নেই। এ চিঠির কথা কাদ্বরী তাঁর 
সর্বগুণাবিত, ব্যস্ত, বিখ্যাত স্বামীকে কখনও বলেননি । 
- তিনখানি চিঠিই তিনি পড়লেন আবার । তার ঘন ঘন নিশ্বাস পড়তে লাগল, অত্যুজ্বল হল দুই চক্ষু সমস্ত রোমকৃপে 
জ্বালার অনুভূতি । চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি এক সঙ্গে চারটি কালো বড়িই খেয়ে ফেললেন। জল পান 
করলেন দু" গেলাস। 

আঃ, শান্তি, শাস্তি! এখন আর একা একা যে-কোনও জায়গায় যাওয়ার কোনও বাধা নেই । কোনও অবরোধের দেয়াল 
তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা । 

পাখির ডানার মতন দু'হাত-ছড়িয়ে তিনি দৌড়তে লাগলেন সারা ঘরে। ভাঙা কাচ তার পায়ে বিধে যাচ্ছে, কোনও 
খেয়াল নেই, তার মুখ হাসিতে উত্ভীসিত। বিশু একটা মোটে পুরিয়া খেতে বলেছিল, চারটি খেয়ে শরীর কী হাল্কা লাগছে ! 

পা দিয়ে ফোটা ফৌটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আকা হয়ে যাচ্ছে সাদী-মারবেল পাথরে । কাদম্বরী আজ 
নাচছেন, কেউ কোনওদিন তার নাচ দেখেনি । খুলে ফেললেন শাড়ি। পরনেই রইল শুধু সেমিজ। নাচতে নাচতেই ছুঁড়ে 
ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, 
কথা বোঝাই যায় না। | 

একটু ক্লান্ত হয়ে বসলেন একটা চেয়ারে । এ ঘরে একটি টেবিলও রয়েছে, জ্যোতিরিন্্রনাথ অনেক সময় এখানে বসে 
লেখাপড়া করতেন ৷ অনেক দিন বসেননি, এখনও কিছু কাগজপত্র ছড়ানো রয়েছে। . 

কাদম্বরী জব কুঞ্চিত করে ভাবলেন, যাবার আগে একটা চিঠি লিখে যাবেন ? কিন্তু কাকে, রবিকে না তার স্বামীকে ? 
তীর স্বামী হয়তো একখানা চিঠি পাঠ করারও সময় পাবেন না। রবিকে কত কথা বলার ছিল, রবি এক সময় কত কথা 
বলেছে, তার উত্তর দেওয়া হয়নি। . 

কলম তুলে নিয়ে রবির নামটি লিখতে গিয়েও তিনি থেমে গেলেন। রবি তো আর আগের মতন নেই । তার সর্বক্ষণের 
ছায়া-সহচর যে এখন অনেক দূরে সরে গেছে। সে এখন পরিপূর্ণ যুবক, বিবাহিত, বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত । না, রবিকে 
আর তিনি কাছে টানতে চান না। টানতে গেলে ব্যথা পেতে হবে, রবি আর কিছুতেই তার একার হবে না। 

রবি এখন মেজ বউঠানের বাড়িতেই থাকে, তার বালিকা বধূটিও সেখানে । এই জোড়ার্সাকোর বাড়ির রবির ঘরটি 
একদিন সাফসুতরো করতে গিয়েছিলেন কাদন্বরী । তার এলোমেলো ছড়ানো পাুলিপির মধ্যে দু লাইনের একটি অসমাপ্ত 
কবিতা তিনি দেখতে পেয়েছিলেন। লাইন দুটি পড়ে কাদম্বরীর বুকে একটা প্রচণ্ড আঘাত লেগেছিল। এমন তো রবি আর 
কখনও লেখেনি ৷ এই অসমাপ্ত কবিতাটির কথা বলেওনি তাকে ৷ লাইন দুটি তার এখন আবার মনে পড়ে গেল। 

হেথা হতে যাও, পুরাতন ! 

কী নিদারুণ সত্যি কথা ! নতুন খেলা শুরু হলে পুরাতনের আর স্থান কোথায়, তাকে সরে যেতেই হয়। কিন্তু নতুন 
কত দিনে পুরাতন হয় ? নারীই পুরাতন হয়ে যায়। পুরুষ হয় না বুঝি ? পুরুষের যে বাইরের জগৎ আছে, আছে অসীম 
বিশ্ব, তাই সে নিত্যনতুন ? রঃ 

না, রবিকে নয়, স্বামীকেই চিঠি লিখে যাবেন তিনি। এর আগে কখনও চিঠি লেখার অবকাশ হয়নি। কী সম্বোধন 
করবেন? 'প্রাণীধিকেষু' আর একজন নিয়ে নিয়েছে, তাহলে পরাণ প্রিয় ? প্রিয়তম ? 

বেশ শব্দ করে আপন মনে হেসে উঠলেন কাদশ্বরী । কী অর্থ আছে, এই সব শব্দের ? যে আর ফিরেও চায় না, সে কি 
ওই সব সম্বোধনে জক্ষেপ করবে ? যে-নারী কোনও সন্তানের জন্ম দিতে পারে না, কোন পুরুষ তাকে বেশিদিন চায় ? অন্য 
যে-একজন তীব্রভাবে তার সাহচর্য চাইত, সেও এখন নতুন খেলার সাথী পেয়েছে। সে মেতে থাকুক ওই খেলায়, সে সুখী 
হোক, আরও বড় হোক, পুরাতন সরে যাচ্ছে তার চোখের আড়ালে । 

পরাণ প্রিয় সম্বোধনেই স্বামীকে চিঠি লিখতে শুরু করলেন কাদক্বরী । বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার হয়ে 
আসছে। সংক্ষিপ্তভাবে শেষ করলেন দ্রুত । তলায় লিখলেন, ইতি তোমার জন্য জন্ম জন্মাস্তরের এক কাঙালিনী । 

দাড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুট কণ্ঠে আবার বললেন, হেথা হতে যাও, পুরাতন ! হেথায় নতুন 

খেলা আরম্ভ হয়েছে। কেউ চায় না, পুরাতনকে কেউ চায় না, আমায় আর কেউ চায় না। অচ্ছুতের মতন সবাই আমাকে 
ঠেলে দিয়েছে ঘরের কোণে । . 

এই প্রথম এক উচ্ছসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদক্বরী। আর্ত স্বরে বলতে লাগলেন, রবি, 
রবি, আমি চলে যাচ্ছি ! তোমার কবিতা, তোমার গানই আমাকে বাচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে 
55955147545 


রর ভোর না 
গেল। 
ঝাড়লগ্ঠন জুলতেই লাগল প্রতি ঘণ্টায় ডেকে গেল কোকিল । খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগল 
এক নিস্পন্দ শরীর ঘিরে । র 

কাদশ্বরীর ভোরে ওঠা স্বভাব । প্রতিদিন তিনি নিজের হাতে ঝারি নিয়ে তার টবের গাছগুলিকে জলসিক্ত করেন। এদিন 
অনেক বেলা হৃয়ে গেল, তবু দ্বার খোলে না। হলোর মা কয়েকবার ফিরে গেল ডাকাডাকি করে । ক্রমে আরও বেলা বাড়ল, 


১৬৩ 


তারপর দাস-দাসীদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। দাস-দাসীরাই খবর ছড়িয়ে দিল বিভিন্ন মহলে । অন্যান্য বধূরা 
উকি-ঝুঁকি মেরে গেলেন, কিছুই বোঝা গেল না। ভেতরে কোনও সাড়াশব্দ নেই। 

“ পাশের বাড়ি, হিন্দু ঠাকুরদের একটা অংশ থেকে জ্যোতিরিন্দ্রনাথের মহলটি দেখা যায়। সেখানে গিয়ে ভিড় করল 
অনেকে । হ্যা, দেখা যাচ্ছে বটে জানলা খোলা, পালক্কটি শূন্য, ঘরে তো কেউ নেই। কোথায় গেলেন কাদন্বরী ? একটা বড় 
টুল এনে তার ওপর চাপিয়ে দেওয়া হল গুণেন্দ্রনাথের ছোট মেয়ে সুনয়নীকে। সবাই জিজ্ঞেস করছে, কী দেখছিস, কী 
দেখছিস ? সুনয়নীর কণ্ঠ দিয়ে স্বর বেরুচ্ছে না, মুখখানি ভয়ে বিবর্ণ হয়ে গেছে, এই প্রথম সেই বালিকা মৃত্যু দর্শন করছে। 
মেঝেতে অস্বাভাবিকভাবে পড়ে থাকা নতুন কাকিমার দেহটি দেখলেই মৃত্যুকে চেনা যায়। 

এর পর দরজা ভাঙা ছাড়া গত্যন্তর নেই। কিন্তু কাদম্বরীর স্বামী অনুপস্থিত, ও ঘরের দরজা ভাঙার দায়িত্ব কে নেবে? 

অবিলম্বেই দেবেন্দ্রনাথের কাছে তার অন্য পুত্ররা এই মর্মান্তিক সংবাদ পৌছে দিল । দেবেন্দ্রনাথ ধ্যানে বসেছিলেন, 
তার মাঝখানেই তাকে শুনতে হল সব। তার মুখের একটি রেখাও কাঁপল না, তিনি পাথরের মূর্তি মতন বসে রইলেন। 
যেন তীর মন বহু দূরে চলে গেছে। 

কয়েক মিনিট পরে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলেন বাস্তব পারিপার্থিকে । ছেলেদের চলে যাবার ইঙ্গিত করে 
তিনি বললেন, কিশোরীকে ডেকে দিয়ে যাও। 

কিশোরী তার সর্বক্ষণের বিশ্বস্ত ও দক্ষ অনুচর। সে পারে না এমন কাজ নেই। ঘরের দরজা বন্ধ করে কিশোরী 
দেবেন্দ্রনাথের একেবারে সামনে এসে হাটু গেড়ে বসল, দেবেন্দ্রনাথ একটু একটু থেমে থেমে তাকে নির্দেশ দিতে লাগলেন। 

তিনি প্রথমে বললেন, নতুন বধূমাতার কী হয়েছে, তুমি শুনেছ ? ছেলেরা সন্দেহ করছেন যে তিনি আত্মঘাতিনী হয়ে 
থাকতে পারেন। লোকজন নিয়ে গিয়ে তুমি দরজা ভাঙাও। কিন্তু তুমি ছাড়া অন্য কোনও ব্যক্তিকেই, এমনকি আমার 
পুত্রদেরও ভিতরে যেতে দেবে না । ঘরের ভিতরের অবস্থা তুমি দেখবে, সন্দেহজনক যাবতীয় কিছু পরিষ্কার করে ফেলবে। 

একটু চিন্তা করে তিনি আবার বললেন, এ বাড়ির কোনও বধূর মৃতদেহ মর্গে পাঠানো যেতে পারে না, কিছুতেই না। 
করোনার কোর্টকে বাড়িতে ডেকে এনে বসাবে, যত টাকা লাগে লাগুক । কেমিক্যাল এগজামিনার যেন লিখে দেয়, এ মৃত্যু 
স্বাভাবিক । 

তিনি একবার চক্ষু মুদিত করলেন। খোলার পর বললেন, এ দেশের কোনও সংবাদপত্রে, বাংলা বা ইংরেজি, দিশি বা 
বিদেশি, কোনওটিতেই যেন এ সংবাদ প্রকাশ না পায়। তুমি সবকটি সম্পাদককে এক জায়গায় ডেকে আমার এ অনুরোধ 
জানাবে । খাজাঞ্চিখানা থেকে তুমি আপাতত এক হাজার টাকা তুলে নাও, পরে হিসাব দিও । যাও, পরম করুণাময়ের 
আশীর্বাদে তোমার সর্ব কার্য সিদ্ধি হোক ! 

কিশোরী চারজন জওয়ান ভূত্যকে ডেকে নিয়ে উঠে এল তিনতলায়। মেহগনি কাঠের দরজার সহজে ভাঙে না, তবু 
ভাঙল এক সময় । কিশোরী বারান্দা ও সিঁড়ি থেকেও সরিয়ে দিল সকলকে । তারপর ভেতরে পা দিয়ে দেখল, চতুর্দিকে 
আয়না ভাঙা কাচের মধ্যে চিত হয়ে পড়ে আছে কাদন্বরীর সেমিজ পরা শরীর । একটি হাত ছড়ানো, একটি হাত বুকের 
ওপর রাখা, চক্ষু বোজা, মুখে কোনও যন্ত্রণার চিহ্ন নেই, ছড়িয়ে আছে এক রাশ চুল, মুখখানি যেন মেঘভাঙা জ্যোৎস্না 
মাখা, লাবণ্যময় তনু, আলতা পরা দু'খানি পা, পায়ের নীচে শুকনো রক্ত। 

কিশোরীর এখন রূপ দর্শনের সময় নেই। বিছানা থেকে একটা চাদর টেনে নিয়ে সে কাদম্বরীর শরীর ঢেকে দিল। 
তীক্ষ নজরে সে চোখ বোলাতে লাগল ঘরের সব কিছুর ওপর ৷ আয়না ভাঙা কাচগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এ 
ছাড়া এ ঘরে সন্দেহজনক কিছু নেই । মাঝখানের দরজা দিয়ে দেখা যাচ্ছে পাশের ঘরের মেঝেতে কাগজ ছড়ানো । দৌড়ে 
গিয়ে সে চিঠি তিনখানি তুলে নিয়ে দু-এক লাইন মাত্র পড়ল। সঙ্গে সঙ্গে কুচি কুচি করে ছিড়ে টুকরোগুলো রাখল নিজের 
পকেটে । টেবিলের ওপর চাপা দেয়া, জ্যোতিরিন্দ্রমাথের উদ্দেশ্যে লেখা চিঠিটা সে পড়ল পুরোই । এখানিও ছিড়ে ফেলতে 
সে দ্বিধা করল না। আলমারি খোলা, গহনার বাক্স রয়েছে টেবিলের এক কোণে । এত সব মূল্যবান অলংকার দেখেও 
কিশোরীর লোভ হল না, বাক্সটি আলমারিতে তুলে, তালা বন্ধ করে, চাবিটি রাখল নিজের কাছে। 

অন্য কক্ষটিতে ফিরে এসে সে কাচ পরিষ্কার করার জন্য একটা কিছু খুঁজছে, অক্মাৎ একটা শব্দ শুনে লাফিয়ে উঠল 
সে। ভয় যেন মুগুর পিটতে লাগল তার বুকে । এখানে দীর্ঘশ্বাস ফেলল কে? 

পিছন দিকে তাকিয়ে আরও সাঙ্ঘাতিক ভয়ে সে কাপতে লাগল। মৃত শরীরটি জেগে উঠেছে। কাদন্বরী এক পাশ 
ফিরে জবূলজ্বলে চোখে সোজা তাকিয়ে আছেন কিশোরীর দিকে । 

কয়েক পলক মাত্র, তারপরই আবার চোখ বুজে গেল কাদম্বরীর ৷ 

কিশোরী বহু অভিজ্ঞ ও সাহসী পুরুষ । ভূত-প্রেত সম্পর্কে একটা বহুকালের সংস্কার রয়ে গেছে, তা কিছুতেই তাড়ানো 
যায় না। একটুক্ষণের মধ্যেই কিশোরী ধাতস্থ হয়ে হাটু গেড়ে বসে পড়ে কাদস্বরীর একটা হাত তুলে নিল। অতি ক্ষীণ 
হলেও নাড়ি আছে। কাদক্বরীর মৃত্যু হয়নি। 

আনন্দে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে এল কিশোরী । 

এর পর সব কিছুই বদলে গেল। বাড়ি থেকে মুছে গেল শোকের থমথমে ছায়া । কাদ্বরীর ননদ ও জায়েরা এসে 
মি LS SRS al Er 0 

এর মধ্যে সরোজিনী খবর দেবার জন্য দূত চলে গেছে। জাহাজ ছেড়ে সকলে তিনখানা দ্রুতগামী 
জুড়িগাড়িতে ফিরে এল জোড়ার্সাকোয় । জ্যোতিরিন্দ্রনাথ ও রবি বসল কাদন্বরীর শিয়রের দু'পাশে । কাদন্বরীর দেহে প্রাণ 
আছে বটে, কিন্তু তার বাকরোধ হয়ে গেছে, জ্ঞানও ফিরছে না। ডাক্তাররা যমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে লাগলেন, 
তিনজন চিকিৎসককে রাত্তিরেও বাড়ি ফিরতে দেওয়া হল না, তীরা সারা রাত জেগে রইলেন পর্যবেক্ষণে । 
১৬৪ 


ভি দিকে আর চক্ষু মেলে চাইতে পারলেন না কাদক্বরী, সেই অবস্থায় দু'দিন পর তার শেষ 
£শ্বাস য় গেল। 

আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল কিশোরী, কাদম্বরীর মৃত্যুর কথা নিশ্চিতভাবে ঘোষিত হতেই সে করোনার 
কোর্টের দু'তিনজন। কেরানি ও কেমিক্যাল এগজামিনার সমেত সাহেবকে ডেকে আনল বাড়িতে । তাদের জন্য 
সাহেবি হোটেলের উত্তম উত্তম খাদ্য ও ব্র্যান্ডির বোতল আনা হল, তারা খানাপিনা করে উপযুক্ত রিপোর্ট দিয়ে গেল, এই 
লাশ মর্গে পাঠাবার প্রয়োজন নেই। . . 

হেমচন্ত্র বিদ্যারত্ুকেও আনিয়ে নেওয়া হয়েছে। তিনি শ্বশানে অস্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করবেন । প্রচুর চন্দন কাঠ, 
কয়েক হাঁড়ি ঘৃত ও ধূপ-ধুনো সংগ্রহে ক্রটি হল না। কিন্তু শ্বশানে কে কে যাবে? পুত্রহীনা কাদম্বরীর মুখাগ্নি করার কথা 
তীর স্বামীর । জ্যোতিরিন্দ্রনাথ অত্যন্ত ভেঙে পড়েছেন । শেষ দেখাও হল না ! সেদিন সন্ধেবেলা ভাটার জন্য জাহাজ 
আটকে গিয়েছিল, জোয়ার সেই মধ্যরাত্রে, সেইজন্যই কাদন্বরীকে নিতে আসা হয়নি । দু'একজন অবশ্য বলেছিল, জাহাজ 
যদি যেতে না পারে, তা হলে ঘোড়া গাড়ি পাঠিয়ে কাদন্বরীকে শ্রীরামপুরে আনিয়ে নিলেই তো হয়। কিন্তু তখন গানবাজনা 
শুরু হয়ে গেছে, কেউ আর সে উদ্যোগ নেয়নি। জ্যোতিরিন্্রনাথ ভেবেছিলেন, আজ সন্ধেবেলা হল না, আগামীকাল তার 
পত্বীকে অবশ্যই আনাবেন। কিন্তু এর মধ্যে যে তার পত্নী প্রচণ্ড অভিমানে এমন একটা সাজ্ঘাতিক কাণ্ড বাধিয়ে বসবেন, তা 
অনুমান করতে পারলে কি জ্যোতিরিন্তরনাথ সেদিনই আসতেন না? রী 

সেই ক্ষোভে, ধিকারে, গ্রানিতে জ্যোতিরিন্দ্রনাথ আর দাড়িয়ে থাকতেই পারছেন না, মুখ গুঁজে শুয়ে আছেন বিছানায়, 
এই অবস্থায় তার পক্ষে শ্মশানে যাওয়া অসম্ভব । অগত্যা রবিকেই সব দায়িত্ব নিতে হল। জ্ঞানদানন্দিনী প্রায় জোর করে 
জ্যোতিরিন্দ্রনাথকে নিয়ে গেলেন নিজের. বাড়িতে । এখন ওঁরই চিকিৎসা ও শুশ্রীধা দরকার । 

রবি একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে, ঠিক কান্নাও আসছে না তার। নতুন বউঠান নেই, এ কথা সে বিশ্বাসই 
করতে পারে না। চোখের সামনে সে দেখছে বটে, যে নতুন একটা পালঙ্কে লম্বমান কাদম্বরীর , পুরোহিতরা মন্ত্র 
পড়ছেন, ওদিকে চিতা সাজানো হচ্ছে, তবু তার মনে হচ্ছে, এ সব কিছুই অলীক । নতুন বউঠান রবির র অবিচ্ছেদ্য 
অঙ্গ, রবি রয়েছে আর তিনি চলে গেছেন, এ কখনও হতে পারে? না, না, অসম্ভব ! 

মুখাগ়নির জন্য অবশ্য রবিকে যন্ত্রণা দেওয়া হল না। ঠাকুরবাড়ির অন্যান্য সকলেই জানে, কাদম্বরীর সঙ্গে রবির 
কতখানি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বড়দাদার ছেলে দিপুবাবু সে কাজটি সেরে দিলেন । 

কিশোরী শ্যশানে যায়নি । নিমতলা ঘাটের চিতায় ঘি খাওয়া আগুনের লেলিহান শিখায় যখন কাদস্বরীর শরীর পুড়ছে, 
তখন কিশোরী কলকাতার সবকটি দৈনিক ও সাময়িক পত্রের সম্পাদকদের জড়ো করছে উইলসন হোটেলে । সেখানে 
ঢালাও খাদ্য ও পানীয় পরিবেশিত হল। সকলকে করজোড়ে আপ্যায়ন করতে করতে কিশোরী মহামান্য দেবেন্দ্রনাথের 
অনুরোধটি জানাল, আপত্তি তুলল না কেউ। 

শ্মশান থেকে ফিরে রবি মুখে নিমপাতা ছুঁইয়ে নতুন বস্তু পরিধান করল। এর পরেও আরো অনেক পারলৌকিক 
ক্রিয়াকর্ম আছে। সবই ঘটে যাচ্ছে, অথচ রবি যেন এসব কিছুই দেখছে না। সে বৈঠকখানা ঘরের একটা মাদুরের ওপর 
বসে আছে দেয়ালে ঠেস দিয়ে। কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। রবির চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে ছবির পর ছবি। 
মোরান সাহেবের বাগান বাড়ি, ভোরবেলা এক সঙ্গে ফুল কুড়োনো, এক দোলনায় পাশাপাশি বসা, নতুন গানে সুর দিয়েই 
ওঁকে শোনানো, আর কেউ নেই, শুধু নতুন বউঠান, তার গভীর একাগ্র দৃষ্টি, সদর স্ট্রিটের বাড়ির ছাদে জ্যোৎস্নালোকে হাত 
ধরে বসে থাকা নীরবতার মধ্যে অজস্র কথা, এক একদিন নতুন সকালবেলা তার ঘুম ভাঙিয়েছেন, বসেছেন 
শিয়রের কাছে, তার কোলে মাথা রেখেছে রবি, এ সবই তো জীবস্ত। 

এক সময় রবির শরীরে একটা ঝাকুনি লাগল । সে অন্যমনস্ক হয়ে পড়েছিল। শেষ কিছুক্ষণ সে অন্য কথা ভাবছিল। 
তার নতুন বই ‘প্রকৃতির প্রতিশোধ' প্রায় তৈরি হয়ে আছে। শেষ কয়েকটি পাতার প্রুফ দেখা বাকি, ওর মধ্যে আর একটি 
গান কি ঢোকানো যায়, ‘মরি লো মরি আমায় বাশিতে ডেকেছে কে’ গানটির একটা-দুটো শব্দ বদলাতে হবে । এরই মধ্যে 
নতুন বউঠানের মুখ মন থেকে সরিয়ে দিয়ে সে তার বইয়ের কথা চিন্তা শুরু করেছিল ? এমনও হয় ! 

রবির দু'চোখ দিয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগল জল। 


| BIE 0৩৭ ॥ 


দত্ত পরিবারের জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্র । পিতৃবিয়োগের পর তার কীধেই সংসার চালাবার সব দায়িত্ব এসে পড়েছে। নরেন্দ্র 
লেখাপড়া শিখেছে, প্রাচ্য ও পাশ্চাত্যের অসীম জ্ঞানভাণ্ডারের দ্বার তার কাছে উন্মুক্ত সঙ্গীতের প্রতি তার তীব্র আকর্ষণ। 
সে জীবনের মর্ম সন্ধান করতে চায়। সাধারণ মানুষের মতন চাকরি-বাকরি ও গৃহের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে জীবন 
কাটিয়ে দেওয়ার মতন মানসিকতা তার তৈরিই হয়নি। সে বুদ্ধির জগতের পরিব্রাজক, বুদ্ধি থেকে জ্ঞান, তার থেকেও 
উপলব্ধিতে পৌছতে চায়। টাকা-পয়সার মতন সামান্য বিষয় নিয়ে তাকে এখন সর্বক্ষণ ব্যাপৃত থাকতে হবে? 

এই সচ্ছল, সমৃদ্ধ, বিলাসী সংসারটি আসলে তাসের সংসার বিশ্বনাথ দত্ত জীবিত অবস্থায় বুঝতেই দেননি যে এ- 
সংসারের অবস্থা ভেতরে ভেতরে এতখানি অন্তঃসারশূন্য হয়ে গেছে । অথচ এতদিন পর্যন্ত বিলাসিতার কোনও ঘাটতি ছিল 
না, বিশ্বনাথ প্রায়ই বন্ধুবান্ধবদের ডেকে পান-ভোজন করাতেন, স্ত্ী-পত্র-সন্তানদের বসন-ভূষণ ও শিক্ষার ব্যাপারে কার্পণ্য 


৯৬৫ 


করেননি, অথচ সবই চলছিল খণের ওপর ৷ তিনি উপার্জন করতেন যথেষ্ট, ১৯ 
বিশ্বাসের সুযোগ নিয়ে ভীকে প্রতারিত করেছে, আ্যাটর্নি ফার্মটি নিঃস্ব হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে চোখ বুজতে হবে ঃ 
বি হং জগত » ভেবেছিলেন আবার পরিশ্রম করে সৃব সামলে নেবেন, রনি যক 

কয়েক মাস আগেও অর্থ-উপার্জনের ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিত না নরেন্দ্র । নিজন্ব চুরুট-নস্যির জন্য সামান্য 
পয়সা ছাড়া তার প্রয়োজন ছিল খুবই কম। বেশতভূষায় চাকচিক্যের দিকে তার কোনওদিনই আগ্রহ নেই, পায়ে হেঁটে 
ঘুরতেই সে. অভ্যস্ত, সারা দিনে দশ-বারো মাইল সে অনায়াসে হাঁটতে পারে। পিতার কাছ থেকে সে যথেষ্ট হাত-খরচ 
পেত। বি এ পাস করার পর একটা কিছু করতে হবে ঠিকই, সেই জন্য সে আ্যাটর্নি অফিসে শিক্ষানবিসি শুরু করেছিল 
বটে, কিন্তু তাতেও খুব একটা মন ছিল না। 

কিন্তু এখন যে মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা । সঞ্চয় তো কিছুই নেই, বরং শুরু হয়ে গেছে 
পাওনাদারদের তাড়না। মা ও ছোট ছোট ভাইবোনদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করাটাই সমূহ সমস্যা। বাবার এক কাকা 
মামলা করে. আগেই বসতবাড়ি-ছাড়া করেছেন, এথন বৰতে লা তাড়া বাড়িতে, সেই ভাড়ার টাকা আসবে কোথা থেকে, 
প্রতিদিনের বাজার খরচ জোগাবে কে? 

একটা চাকরি পাওয়া যে এত শক্ত, তাও ধারণা ছিল না নরেন্দ্র । ইংরেজ সরকার শিক্ষা বিস্তারের ব্যবস্থা করেছে, 
দিকে দিকে স্কুল-কলেজ খোলা হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা তো কেরানি উৎপাদনের জন্য । এর মধ্যেই প্রয়োজনের 
তুলনায় উৎপাদন বেশি হয়ে গেছে, এখন অফিসের দরজায় শিক্ষিত বেকীররা মাথা কোটে। নরেন্দ্র পরিচিতের 


ংরেজি বই অনুবাদ শুরু করল নরেন্দ্র, কিন্তু তাতেই-বা ক'পয়সা পাওয়া যায় ? অগতির গতি মাস্টারি। দক্ষিণেশ্বর 
না তিনি মেট্রোপলিটান ইনস্টিটিউশানের একটি শাখার প্রধান শিক্ষক । তিনি নরেন্্রকে বেশ 
পছন্দ করেন, নরেন্ত্রকে সেই স্কুলে ঢুকিয়ে দিলেন। কয়েকটা মাস কোনও ক্রমে চলল । 
বিদ্যাসাগর মশাইয়ের মেট্রোপলিটান ১১১4০১২৮৮৯৮ 
টাপাতলায় একটি নতুন শাখা খোলা হতে নরেন্্রকে সেখানকার হেডমাস্টার হিসেবে নিযুক্ত করা হল। সদ্য বি এ পাস এই 
ইহার দি ৰহ 


সংঘাত। নরেন্দ্রকে বাধ্য করা,যাচ্ছে না দেখে সেক্রেটারি নালিশ জানালেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে + 

বিদ্যাসাগর অসুস্থ, তি 4৭ নিজে ৮২৯৮ এড নাঁরনদা। 
নালিশ শুনে বিরক্ত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, অন্য কথা বাদ দাও, নরেন ছেলেটি পড়ায় কেমন? 

সেক্রেটারি বললেন, পড়ায় কোথায়, সে ছাত্রদের সঙ্গে মিলে গান করে। 

সেক্রেটারি উঁচু ক্লাসের কয়েকটি ছাত্রকে শিখিয়ে-পড়িয়ে নিয়ে এলেন। তারা জানাল যে হেডমাস্টার ভালো পড়াতে 
পারেন না। 

যদি শরীর ভালো থাকত, তা হলে বিদ্যাসাগর নরেনকে ডাকিয়ে তার বক্তব্য শুনতেন। কিন্তু এখন আর এসব তুচ্ছ, 
ঝঞ্চাটে তার মন দিতে ইচ্ছে করে না। ৩ 

বিদ্যাসাগর সেক্রেটারিকে বললেন, তা হলে নরেনকে বলো। সে যেন আর না আসে ! 

বিদ্যাসাগর মশাইয়ের স্কুল থেকে যে বরখাস্ত হয়, তার পক্ষে অন্য কোনও স্কুলে কাজ পাওয়া প্রায় অসন্ভব। কিন্তু 
’ নরেন্দ্র যে দিন-আনি-দিন-খাই অবস্থা। একদিন তার বন্ধু হরমোহন হস্তদস্ত হয়ে এসে বলল, ওরে নরেন, সিটি স্কুলের 
Hoe sD Sei শিবনাথ সান্ীকে তো তুই চিনিস, ওঁকে ধরলে তোর হয়ে যাবেন 


তারানা সিটি স্কুলের এই কাজটা তাকে পেতেই হবে। 

শিবনাথ নরেনকে চেনেন ঠিকই । সাধারণ ব্রাহ্ম সমাজের অনেক অনুষ্ঠানে গান গেয়েছে। শিবনাথ আশা করেছিলেন, 
এই প্রাণবন্ত যুবকটি হবে সাধারণ ব্রাহ্ম সমাজের একজন উৎসাহী কর্মী । কিন্তু বেশ কিছুদিন ধরে নরেন তো সমাজের 
টি Se a Sle oad Serle EE নরেন এখন 

"ঠাকুরের কাছে যাতায়াত করে। সে র খপ্পরে পড়েছে। 

ভক্তিমান, বেশ কেন আৰ বাকী বসু করা বত পাছে এ সবই ঠিক। তি না 
প্রতিমাপূজক, সাবান হি রামু নন মাজে ছেলেদের ভারে দেবে, পো 
নরেনের মতন. আরও কিছু কিছু যুবক সাধারণ ব্রাহ্ম সমাজ ছেড়ে রামকৃষ্ণ ঠাকুরের প্রতি আকৃষ্ট হচ্ছে। 

ব্ৰাহ্ম সমাজে কি বেকারের অভাব আছে ! তা হলে ব্রাহ্মদের স্কুলের এই চাকরিটি একজন রামকৃষ্ণের চ্যালাকে দেওয়া 
হবে কেন। 


১৬৬ 


শিবনাথ তাই সুমিষ্ট ভাবে বললেন, নরেন, তোমার মতন গুণী ছেলে, অন্য কোনও চাকরি পেলে না ? মাস্টারিতে কি 
তোমার সংসারের অতগুলি মানুষের ভরণ-পোষণ সম্ভব ? চেষ্টা করো, নিশ্চয়ই ভালো কিছু কাজ পেয়ে যাবে। 

জ্রভাবে প্রত্যাখ্যান ! 

কিন্তু কেউ তো জানে না যে নরেন্দ্রর অবস্থা এখন সমুদ্রে নিমজ্জমান মানুষের যেকোনও খড়-কুটো আকড়ে ধরার 
মতন ! প্রতিদিন সকালবেলা সে বেরোয়, তারপর সন্ধের দিকে তার বাড়ি ফিরতেই ভয় করে। যদি দেখতে হয় যে ছোট 
ছোট ভাইবোনেরা না খেয়ে আছে, তার মধ্যে সে খালি হাতে দাড়াবে কী করে ? সে নিজে প্রায়ই বাড়িতে খায় না, নেমন্তন্ন 
আছে বলে বেরিয়ে আসে, রাস্তায় জল খেয়ে পেট ভরায়। এর মধ্যে আবার বাড়ি ভাড়া বাকি পড়েছে। শেষ পর্যন্ত কি 
ডা 7925872577957707575 

রবেনা! 

, বাঙালি হিন্দু যুবকের হঠাৎ বেশ.কিছু টাকা উপার্জনের একটাই পথ খোলা আছে। সে উচ্চ বংশীয় কায়স্থের সন্তান, 
বি এ পাস করেছে, স্বাস্থ্যবান ও ১ বিয়ের বাজারে এখনও তার মূল্য যথেষ্ট । নিজস্ব রোজগার নাই বা থাকল, তাকে 
ঘরজামাই করতেও অনেকে । আত্মীয় রাম দত্ত এখনও বিয়ের জন্য সাধাসাধি করেন নরেন্দ্রকে। রামকৃষ্ণ দেবের 
বিশেষ অনুগত, বিত্তবান বলরাম বসুও তাঁর এক কন্যার সঙ্গে নরেন্দ্র বিয়ে দিতে চান। নরেন্দ্র একবার মাথা হেলালেই 
এক সালঙ্কারা বধূ ও প্রচুর “পণের টাকা ঘরে আসতে পারে। 

সাধারণ ব্রাহ্ম সমাজ তো ছেড়েছেই নরেন্দ্র, এখন সে আর দক্ষিণেশ্বরেও যায় না। ব্রাহ্মদের সভায় কিংবা দক্ষিণেশ্বরে 
ঈশ্বর কিংবা ধর্মতত্ত্ব বিষয়ে যে আলোচনা হয়, তা সবই এখন নরেন্দ্র কাছে অবান্তর বলে বোধ হয় । গরিবের আবার ঈশ্বর 
কী? ক্ষুধার্তের কাছে ধর্মের আবার কী প্রয়োজন ? ধর্মের কথায় পেট ভরে? এখন আর গান গাইতেও ইচ্ছে করে না ! 

জুতো ছিড়ে গেছে কবে, এখন নরেন্দ্র খালি পায়ে ঘোরে। গায়ের জামার অবস্থাও শোচনীয় প্রখর গ্রীষ্মকাল, দুপুরের 
কর্কশ রোদে সে চাকরির সন্ধানে এ-দরজায় সে-দরজায় যায় । দু'দিন খাওয়াদাওয়া নেই, পায়ে ফোস্কা পড়ে গেছে, এই. 
অবস্থায় হঠাৎ দু'জন বন্ধুর সঙ্গে দেখা । তাদের তো নিজের অবস্থা কিছুই জানাবে না নরেন্দ্র । বন্ধু দু'জন অনেকদিন পর 
নরেন্ত্রকে পেয়ে বলল, আয় একটু বসি, গল্প করি। 

গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসল ওরা । 

অদূরেই হোয়াইটওয়ে লেডল নামে বিশাল বিপণিটির সামনে এসে থামছে ফিটন, জুড়ি গাড়ি। সাহেব মেমরা আসছে 
ওই দোকানে সওদা করতে । তার পাশেই নির্মিত হচ্ছে একটি নতুন হর্ম্য, দেশি মিস্তিরিদের তত্ত্বাবধান করছে এক ফিরিঙ্গি। 
দুটি রাখাল গ্রকপাল ছাগল চরাতে নিয়ে যাচ্ছে কালীঘাটের দিকে। 

নরেন্দ্র বন্ধু দাশরথি বলল, নরেন, অনেকদিন তোর গান শুনি না, হো-হো করে হাসি শুনি না, কী ব্যাপার বল তো! 
মুখখানি শুকিয়ে গেছে! 

নরেন বলল, হাস্তির ব্যাপার ঘটেছে নাকি কিছু ?. 

দাশরথি বলল, তুই বরানগরে সাতকড়ির বাড়িতে নেমন্তন্ন খেতেও এলি না এই শনিবার ।. 

নরেন গন্তীর ভাবে উত্তর দিল, ওদিকে আর যাওয়া হয় না। 


নরেন্দ্র আবার বলল, ব্রহ্ম, ব্রহ্ম, ব্রহ্ম ! শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল ! নিরাকার, না সাকার ! নিরাকার 
হলে তার নিঃশ্বাস থাকবে কী করে, কৃপাই বা বিলোবেন কী করে ! আর যদি সাকার হন, তা হলে তিনি দরিদ্র, অসহায় 
মানুষদের দেখতেই পান না। খিদের তাড়নায় যাদের নিকটজন কষ্ট পায় না, যারা নিজেরা কখনও গ্রাসাচ্ছাদনের কষ্ট সহ্য 
করেনি, টানা পাখার হাওয়া খেতে খেতে তাদের কাছে ওই সব কল্পনা মধুর লাগতে পারে । এক সময় আমারও লাগত। 
এখন আমি বুঝেছি, কঠোর বাস্তব কাকে বলে। সাকার-নিরাকারের ওই সব ব্যাপার আসলে গরিবদের অন্ধ বিশ্বাসে ভুলিয়ে 
রাখার জন্য আর ধনীদের বিলাসিতার জন্য ! 

বন্ধুদের ওপর রাগ করে নরেন্দ্র হনহন করে চলে গেল। 

বন্ধুরা এরপর কোনও হোটেলে গিয়ে খাওয়ার প্রস্তাব করলে নরেন্ত্রকে অপ্রস্তুত হতে হত। তার পকেটে একটি 
আধলাও নেই । অন্যের দয়াদাক্ষিণ্যে সে কক্ষনও কিছু খেতে চায় না। 

নরেন্দ্র নিজেই একদিন অবাকবনে গেল তার মায়ের রূপান্তর দেখে। 

ভুবনেশ্বরী বরাবরই ভক্তিমতী । প্রতিদিন পুজো-আচ্চা না করে জল স্পর্শ করেন না। দশটি পুত্র-কন্যার জন্ম দিয়েও 
তার স্বাস্থ্য আছে, বৈধব্য দশায় বিপদে পড়ে তিনি কোনক্রমে সংসার সামলাচ্ছেন, কিন্তু তার স্বাস্থ্য অটুট আছে, 
বৈধব্য দশায় বিপদে পড়ে তিনি কোনওক্রমে সংসার সামলাচ্ছেন, তার মনোবল ভাঙেনি। ছেলে-মেয়েদের তিনি 
বাল্যকাল থেকেই ধর্মশিক্ষা দিয়েছেন। ঘুম থেকে ওঠার পর তারা নাম করে মাটিতে পা দেয়। নরেন্দ্রও 
৮৮৮১০ টড রর 

একদিন সকালবেলা ঘুম থেকে তুলতে তুলতে নরেন্দ্র বলল, , নারায়ণ নারায়ণ । 

পাশের ঘর থেকে ভূবনেশ্বরী ধমক দিয়ে বলে উঠলেন, চুপ করে ছোড়া ! খালি ভগবান আর ভগবান ! ভগবান তো 
আমাদের সব কল্লেন ! - 

১৬৭ 


নরেন্দ্র বিমূঢ় অবস্থায় মায়ের কাছে এসে দীড়াল। এই পৃথিবীতে সে তার মাকেই সব চাইতে বেশি ভালোবাসে । 
অন্নাভাবের চিন্তায় তার মায়েরও বিশ্বাস টলে গেল ? অন্তঃপুরের কোনও নারীর মুখে এই ধরনের কথা যেন অবিশ্বাস্য । মা 
তো হার্বার্ট স্পেনসার কিংঝ সটয়ার্ট মিলের লেখা পড়েননি! 

নরেন্দ্র মনে পড়ল, সে যখন আহম্মদ খা নামে এক ওন্তাদের কাছে এক সম গলা সাধতে যেত, সেই ওস্তাদ প্রায়ই 
কথায় কথায় বলতেন, “ভাত এমন চিজ, খোদার সঙ্গে উনিশ-বিশ !' এই প্রবচনটির অর্থ তখন ঠিক বুঝতে পারেনি নরেন্দ্র, 
এখন মর্মে মর্মে অনুভব করল। 

নরেন্দ্র বলল, মা__ 

ভূবনেশ্বরী অভিমান মিশ্রিত ক্রোধের সঙ্গে বললেন, লোকে যে এত জপ-তপ-প্রার্থনা করে, তা কি কেউ শোনে ? কেউ 
শোনে না, কেউ না ! না হলে, কোনও উত্তর পাওয়া যায় নাকেন ? 

নরেন্দ্র বুক মোচড়াতে লাগল । সে বেরিয়ে গেল বাড়ি থেকে । সে অসহায়। তার শরীরে শক্তি আছে, শিক্ষাগত 
যোগ্যতা আছে, তবু সংসারের অভাব মোচর করার কোনও উপায় খুঁজে পাচ্ছে না। মা ও ভাইবোনদের এই দুর্দশা সে আর 
চোখে দেখতে পারছে না, অদূর ভবিষ্যতেও কোনও আশার ছবি নেই। 

নরেন্দ্র ঠিক করল, সে সন্ন্যাসী হয়ে যাবে। 

নাঃ। আর কিছু ভালো লাগছে না। তার সামনে এখন দুটি. মাত্র পথই খোলা । হয় বিবাহ করে, সাময়িকভাবে অর্থ 
সঙ্কটের নিবারণ, অথবা সব কিছু ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া । ছেলেবেলা থেকে সাধু-সন্ন্যাসীদের প্রতি তার আকর্ষণ 
আছে। সন্ন্যাসীরা দূর দূর দেশ, অরণ্য পর্বতে ঘুরে বেড়ায়, এই ভ্রমণের ব্যাপারটাই তার ভালো লাগে । 

নরেন্দ্র নিজের ঠাকুর্দা দুর্াপ্রসাদ সংসার-বিরাগী সন্ন্যাসী, ছেলেবেলায় নরেন্দ্র ঠাকুরদা সম্পর্কে অনেক গল্প শুনেছে। 
এখন তার রক্তেও লেগেছে সেই টান। 

এই দুর্দশার মধ্যে মা ও ভাইবোনদের ছেড়ে চলে গেলে লোকে তাকে পলায়নবাদী বলবে । তা বলুক না। সন্ন্যাসীর 
তো পিছটান থাকতে নেই । নরেন্দ্র এখানে উপস্থিত থেকেও কোনও সমস্যার সমাধান করতে পারছে না। সে না থাকলে 
এমন আর কী ক্ষতিবৃদ্ধি হবে ! 

গৃহত্যাগ করার জন্য উপযুক্ত সুযোগ খুঁজতে লাগল নরেন্দ্র, দু'চারজন বন্ধুকে এই সংকল্লের কথা জানিয়েও ফেলল । 
ক্রমে এ কথা পৌছল দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের কানে । | 

এর আগে নরেন্দ্র চরিত্র সম্পর্কে অনেকে নানান ককথা-কুকথা বলেছে রামকৃষ্ণ ঠাকুরের কাছে, তিনি আমলই 
দেননি। কিন্তু ইদানীং দুটি সংবাদ শুনে তিনি বিচলিত বৌঁধ করেন। নরেন্দ্র বিবাহের জন্য খুব চাপাচাপি চলছে, এমনকি 
তীর ভক্তদের মধ্যেই কেউ কেউ নরেন্দ্রকে জামাতা কর্নতে চায়, এ বড় ভয়ের কথা। একবার সংসারে বাধা পড়লে ও 
ছেলেকে দিয়ে আর কোনও বড় কাজ হবে না। 

নরেন্দ্র বিয়ে না করে সন্ন্যাসী হতে চায়, এ কথা শুনেও উতলা হয়ে পড়লেন রামকৃষ্ণ।। স্বার্থপরের মতন ও কোনও 
নির্জন গিরি-কন্দরে গিয়ে লুকিয়ে থাকবে ? ও যে সপ্তর্ধির একজন, ওর আলোকে অনেকে আলোকিত হবে । নরেন শিক্ষে 
দেবে ! 

রামকৃষ্ণ ঠাকুরের দূত মাঝে মাঝেই আসে, নরেন্ত্র আর যায় না। কালী পূজা কিংবা কোনও প্রতিমা পূজাতেই তার 
রা কাম বির যা থব ত গাল 
একবার ছুঁয়ে দিলে তার শরীর ঝনঝন করে, কী যেন এক ব্যাখ্যার অতীত অনুভূতি হয়, কয়েক দিন সে ঘোরের মধ্যে 
থাকে। সেই ঘোর কেটে গেলেই আবার তার বিচারবুদ্ধি ফিরে আসে, আবার সে সংশয়বাদী হয়। তবু রামকৃষ্ণ ঠাকুরের 
নিছক ভালোবাসার টানে সে আবদ্ধ ৷ মানুষটিকে দিন দিনই তার বেশি ভালো লাগছে। দক্ষিণেশ্বরের পরিবেশেও সে স্বস্তি 
ও আরাম পায় । গান-বাজনা ও বহুরকম হাসি-মস্করা হয়, র ঠাকুর সবাইকে মাতিয়ে রাখেন। 

নরেন্দ্র সম্প্রতি আর সেখানে যায় না, কারণ সে নিজের দারিদ্যু ও অর্থকষ্টের কথা জানিয়ে অন্যদের ভারাক্রান্ত করতে 
চায় না। নিজে সে ওই চিন্তা থেকে মুক্ত হতে পারবে না, গান-বাজনা-রসিকতা উপভোগও করতে পারবে না। তা ছাড়া, 
রামকৃষ্ণ ঠাকুরের অর্থবান কয়েকজন ভক্ত নরেন্দ্র বিবাহ দেবার জন্য যতটা ব্যস্ত, সেই তুলনায় নরেন্দ্র একটা জীবিকার 
ব্যবস্থা করে দিতে তাদের কিছুই উদ্যম নেই, সে কারণে নরেন্দ্র অভিমানও জন্মেছে। 

একদিন নরেন্দ্র শুনল, তাদের পল্লীর কাছেই এক ভক্তের বাড়িতে রামকৃষ্ণ আসছেন। যাক ভালোই হল । এই মানুষটি 
তাকে এত ভালোবাসেন, এঁর সঙ্গে এখানেই শেষ দেখা করে নরেন্দ্র নিশ্চিন্তে সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়তে পারবে । 

চুম্বকের প্রতি লৌহখণ্ডের মতন নরেন্দ্র গেল রামকৃষ্ণ সন্নিধানে। 

ঘর ভরা অত শিষ্য, রামকৃষ্ণ শুধু নরেন্্রকে দেখেই অস্থির হয়ে উঠলেন । তার দু" হাত ধরে বারবার বলতে লাগলেন, 
তুই এতদিন পরে এলি ? এমন করে ভুলে যেতে হয় ? তোর কোনও অজুহাত আমি শুনব না । তোকে আজ আমার সঙ্গে 
দক্ষিণেশ্বরে যেতেই হবে ! 

গাড়িতে বসে কোনও কথা হল না। অনেক দিন অদর্শনের ফলে নরেন্দ্র যেন কিছুটা আড়ষ্ট । দক্ষিণেশ্বরে পৌছেও 
রামকৃষ্ণ তাকে বিশেষ কিছু বললেন না। নরেন্দ্র অন্য ভক্তদের মধ্যে বসে রইল। টুকিটাকি কথা হচ্ছে, এমন কিছুই না, 
নরেন্দ্র উসখুস করতে লাগল, এবার তো বাড়ি ফিরে গেলেই হয়। 

হঠাৎ রামকৃষ্ণ উঠে. দাড়ালেন, তার শরীর হয়ে গেল ব্রিভঙ্গ উ্ধ্বনেত্র, হাত দুটিতে নাচের মুদ্রা। তার ভাবাবেশ 
হয়েছে দেখে সস্ন্ত্রমে চুপ করে গেল সবাই । নরেন্দ্র বসে রইল মাথা নিচু করে, তার এসব ভালো লাগছে না। 

স্থলিত চরণে রামকৃষ্ণ এসে দাড়ালেন তার সামনে ৷ নরেন্দ্র হাত দুটি ধরে দাড় করালেন। নরেন্দ্র শরীর এখনও 
শক্ত। সে রামকৃষ্ণের দিকে সরাসরি তাকাচ্ছে না। 

রামকৃষ্ণ এবার গান গেয়ে উঠলেন ; 


১৬৮ 


কথা কহিতে ডরাই না কহিতেও ডরাই 


আমার মনে সন্দ হয় বুঝি তোমায় হারাই, হা রাই ! 
আমরা জানি যে মন তোর দিলাম তোকে সেই মন্তর 
এখন মন তোর; আমরা যে মন্ত্রে বপদেতে তরী তরাই 


নরেন্দ্র দেখল, গান গাইবার সময় রামকৃষ্ণের দু'চোখ দিয়ে অঝোরে জল ঝরছে। সে বিস্মিত হয়ে ভাবল, ইনি 
কীদছেন কিসের জন্য ? 

তার. পরই নরেন্দ্র সমস্ত অন্তরস্থল মথিত হতে লাগল । সে বুঝতে পারল, ইনি কীদছেন তার কষ্ট অনুভব করে। ইনি 
সব জানেন। কী করে জানলেন ? এ পর্যন্ত আর তো কেউ নরেন্দ্র জন্য এমন সমব্যথা দেখায়নি ! 

আর নরেন্দ্র নিজেকে সামলাতে পারল না । হু হু করে বেরিয়ে এল তার অশ্রু । 

তারপর একবার রামকৃষ্ণ নরেন্্রকে জড়িয়ে ধরে আকুলভাবে কীদেন একবার নরেন্দ্র ওঁকে জড়িয়ে ধরে কাদে । কেউ 
কারুকে ছাড়ছেন না, এদিক ওদিক ঘুরে ঘুরে কেদেই চলেছেন । আর কোনও কথা নেই, তবু যেন অনেক কথার আদান- 
প্রদান হয়ে চলেছে, অশ্রু বিন্দুগুলিই সংলাপ । আর যে কেউ ধারে-কাছে আছে, সে জ্ঞানও ওঁদের নেই । 

অন্যরা সবাই দূরে সরে গিয়ে হতবাক ৷ রামকৃষ্ণের ভাবাবেগ আগে অনেকেই দেখেছে, কিন্তু এমন ধারা কারুকে 
জড়িয়ে ধরে ওকে কাদতে দেখেনি কেউ । তেজী, উদ্ধত, অবিশ্বাসী নরেন্্ররই বা আজ এ কী হল ! 

এক সময় র বাহ্যজ্ঞান ফিরে এল। নরেন্দ্রকে ছেড়ে দিতেই সে বসে পড়ল ভুঁয়ে । রামকৃষ্ণ অন্য ভক্তদের 
[দিকে তাকিয়ে দেখতে পেলেন, সবকটি চোখেই কৌতুহল ও প্রশ্ন লেখা আছে। 

তিনি মুচকি হেসে বললেন, ও আমাদের একটা হয়ে গেল ! 

বারবার এরকম হয় নরেন্দ্র রামকৃষ্ণ ঠাকুরের আন্তরিকতায়, তাঁর স্পর্শে সে আপ্লুত হয়ে পড়ে । অন্য কিছু মনে 
থাকে না, নিয়ম-নিগড়ের বাইরে চলে যায় চেতনা ॥ এক রকমের সুখানুভূতি, কিংবা তার চেয়েও বেশি, উল্লাস বোধ হয় 
যাকে দিব্য বলে মনে হয়। 

কিন্তু এই বোধও দু'একদিনের বেশি থাকে না । আবার সংসারের জীতাকল, আবার ভাত-কাপড় জোটাবার মতন অতি 
সাধারণ অথচ অমোঘ সমস্যার মধ্যে এসে পড়লে ওই সব উল্লাস-টুল্লাস মাথায় ওঠে । নরেন্্রকে আবার নানা রকম উদ্বৃত্ত 
করে টাকা সংগ্রহে লেগে পড়তে হয় । আবার দুপুর রৌদ্রে ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় প্রত্যাখ্যান । গৃহত্যাগও আর হল না, 
সেদিন রামকৃষ্ণ তাকে নিভৃতে ডেকে কাতর গলায় বলেছিলেন, আমি সব বুঝি, তুই বেশিদিন এ সংসারে থাকবি না, কিন্তু 
আমি যতদিন আছি, তুই আমাকে ছেড়ে যাসনি ! 

এখন সঙ্কোচ কেটে গেছে, এখন নরেন্দ্র আবার দক্ষিণেশ্বরে যাওয়া-আসা শুরু করেছে। প্রতিবারই অবশ্য রামকৃষ্ণ 
ঠাকুরের তেমন ভাবাবেগ হয় না, নরেন্ত্রও সেই দিব্য অনুভূতি বোধ করে না। ঠাকুরের সঙ্গে তার তর্ক হয়, ঈশ্বরের 
মহিমার প্রকাশের ব্যাপারটা সে উড়িয়ে দেয়। রামকৃষ্ণ ঠাকুরের মুখের ওপর নরেন্দ্র মতন এমন চ্যাটাং চ্যাটাং কথা আর 
কেউ বলে না। অন্য ভক্তরা শুধু বিস্মিত নয়, কেউ কেউ বিরক্তও হয়। দু'-একজন মৃদু প্রতিবাদ করে। 
._ রামকৃষ্ণ কক্ষনও নরেন্দ্র ওপর রাগ করেন না। অন্য ভক্তদের অসন্তোষ দেখলে তিনি এক এক সময় কৌতুকের সঙ্গে 
নিজের বুকের দিকে আঙুল দেখিয়ে বলেন, এর ভেতর যেটা রয়েছে, সেটা মাদী, আর নরেনের ভেতরে যেটা আছে সেটা 
মদ্দ । ও হচ্ছে আমার শ্বশুর ঘর ! 

একদিন দক্ষিণেশ্বরে এসে নরেন্দ্র ফস করে বলে বসল, মশাই, আপনি তো বলেন যে আপনি আপনার ওই মন্দিরের 
মায়ের সঙ্গে কথা বলেন। তিনি আপনার কথা শোনেন । তিনি প্রত্যক্ষ । তা হলে আপনি তাকে গিয়ে বলুন না, তিনি যেন 
আমার মা-ভাই-বোনদের দুঃখকষ্ট ঘুচিয়ে দেন। 

রামকৃষ্ণ হা-হা করে হেসে উঠলেন। 

নরেন্দ্র বলল, না, উড়িয়ে দিলে চলবে না । আপনাকে বলতেই হবে । আপনি যে গান করেন, "আমি জানি গো ও দীন 
দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা”, তা হলে তিনি আমার বাড়ির লোকদের দুঃখ হরণ করছেন না কেন? 
77949958558 

চেয়ে দেখ ! 

নরেন্দ্র বলল, আমি কী করে চাইব ! আমি তো আপনার মাকে জানি না। আমি তীর সঙ্গে কী করে কথা বলব ? না, 
না, আপনাকেই বলতে হবে । আজ ছাড়ি না। আপনার জগজ্জননী কত দয়াময়ী তা দেখতে চাই । আপনি বলুন, একটা 
কিছু ব্যবস্থা করে দিতেই হবে। 

রামকৃষ্ণ বললেন, তুই যে মাকে মানিস না, তাই তোর এত কষ্ট । ওরে, আমি মায়ের কাছে গিয়ে অনেকবার বলেছি, 
মা নরেনের বড় বিপদ । ওর একটা কিছু ব্যবস্থা হয় না ! তুই মাকে মানিস না, সেইজন্যই তো মা শোনেন না। আজ 
মঙ্গলবার, আজ তুই নিজে গিয়ে যা চাইবি, মা তোকে সব দেবেন! 

রাত্রে রামকৃষ্ণ প্রায় এক প্রকার ঠেলেই নরেন্দ্রকে পাঠালেন মন্দিরের দিকে । 

দ্বিধাজড়িত পায়ে এগোতে লাগল নরেন্দ্র । | 

জ্ঞানমাগী নবীন ভারত এগোতে লাগল ভক্তিবাদের উদ্দেশে ৷ যুক্তি আত্মসমর্পণ করতে চলেছে বিশ্বাসের কাছে। 
অলৌকিক উপলব্ধির জন্য এক তীব্র আকৃতি মস্তিষ্ক থেকে সরিয়ে দিচ্ছে বিচারবোধ। 

মন্দিরের গর্ভগৃহে একটি মাত্র প্রদীপে -তেলের বাতি জ্বলছে। চতুর্দিকে ফুল-বেলপাতা ছড়ানো । আবছায়ার মধ্যে 
অস্পষ্টভাবে দেখা যাচ্ছে কালীমূর্তি। দিগন্বরী এক রমণী, গলায় নৃমুণ্ড মালা, এক হাতে রক্তাক্ত খড়গ, লকলক করছে 
জিহ্বা । সোনার চক্ষু দুটি যেন নরেন্দ্র দিকেই এক দৃষ্টে চেয়ে আছেন। 
প্রথম আলো (১ম) ১১ হ্‌ ৯৬৯ 


নরেন্দ্র হাটু গেড়ে বসল ।' এক একবার সে মূর্তির মুখ দর্শন করছে, আবার চোখ ফেরাচ্ছে মাটিতে । এই মূর্তিকে ঈশ্বর 
কিংবা এশ্বরিক শক্তির প্রতীক হিসেবে সে মানবে কী করে ? এ তো মাটি আর খড় দিয়ে গড়া এক পুতুল । এই মূর্তিকে 
জগন্মাতা হিসেবে বহু লোক কল্পনা করে, কল্পনায় কোনও বাধা নেই, কিন্তু এই মূর্তির পক্ষে কোনও প্রার্থনা শোনা কি সম্ভব ? 

নরেন্দ্র তো জানেই যে এই কালী মূর্তি পৌরাণিক নয়, এমন কিছু প্রাচীনও. নয়। রামায়ণ-মহাভারতের যুগেও 
কালীমূর্তি ছিল না। হিন্দুরা মন্দির বানিয়ে মূর্তিপূজা শুরু করল এই তো সেদিন। আগমবাগীশ নামে এক পণ্ডিত কোনও 
আদিবাসী রমণীর শরীরের গড়ন দেখে এই মূর্তি রূপ দিয়েছিলেন। তন্ত্রবিশ্বাসী বাঙালিরা ছাড়া বাকি ভারতীয় হিন্দুরা এই 
নগ্নিকা মূর্তিকে এখনও দেবী হিসেবে গ্রহণ করেনি । 

কিন্তু মন্দিরের মধ্যে প্রদীপের মৃদু আলোয় নরেন্দ্র এক একবার মনে হতে লাগল যেন সেই কালীমূর্তি হাসছেন। যেন 
দুলে উঠছেন । যেন নরেন্দ্র মতন এক দুরন্ত শিশুকে. বশ করতে পেরে তিনি খুশি হয়েছেন। জানা তথ্যগুলি মিলিয়ে যেতে 
লাগল নরেন্দ্র মন থেকে । রামকৃষ্ণের স্পর্শে তার সর্বাঙ্গে তরঙ্গ বইছে, চোখে ঘোর লেগেছে । এই রহস্যময় আলো- 
আঁধারির মধ্যে জীবন্ত হয়ে উঠেছে মাটির মূর্তি । 

নরেন্দ্র হাত জোড় করে প্রণাম জানাল। 

এত চেষ্টা করেও তো সংসারের অভাব-দুঃখ ঘোচানো গেল না। তা হলে এই মাতৃমূর্তির কাছেই চেয়ে দেখা যাক। 
মামলায় জিতে যদি পৈতৃক বাড়িটি উদ্ধার করা যায়, আর মা-ভাই-বোনদের দু'বেলার খাওয়া-পরার ব্যবস্থা করা যায়; তা 
হলে নরেন্দ্র মুক্ত হয়ে যেতে পারে । নিছক সংসারী হয়ে সে কিছুতেই থাকতে পারবে না। ইনি সেই ব্যবস্থা করে দিতে 
পারবেন ? রামকৃষ্ণ বলেছেন, আগে বিশ্বাসী হতে হবে, বিশ্বাস না করলে কিছু পাওয়া যাবে না। 

নরেন্দ্র অস্ষুট স্বরে ডাকল, মা! | | 

সেই ডাকে তিন তিনটি ব্রাহ্ম সমাজের পরাজয় সূচিত হল, সেই ডাকে রামকৃষ্ণের জয়ধ্বনি শোনা গেল দিকে দিকে। 
নরেন্দ্র আবার ডাকল, মা ! 

কিন্তু সে ঠিক কী চাইবে? 

ইনি বিশ্বমাতা, এঁর কাছে কি সামান্য চাকরি, কিংবা চাল-ডালের ব্যবস্থা চাওয়া যায় ? রাজার দাক্ষিণ্য পেলে কেউ কি 
লাউ-কুমড়ো ভিক্ষে করে ? নরেন্দ্র মুখে ওসব কথা এলই না। সে ব্যাকুলভাবে বলতে লাগল, মা, আমায় জ্ঞান দাও, ভক্তি 
দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, আর কিছু চাই না.! . 

কালীমূর্তির মুখে সেইরকমই স্থির হাসি আকা রইল, কোনও উত্তর এল না। ) 

চাতালের এক কোণে দাড়িয়ে আছেন রামকৃষ্ণ । নরেন্দ্র বেরিয়ে আসতেই তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কী রে, 
অভাব-টভাব দূর করার কথা ঠিকঠাক বলেছিস তো? 

নরেন্দ্.বিহবলভাবে বলল, না পারিনি। ওসব কথা আমার মুখ দিয়ে বেরুল না। 

রামকৃষ্ণ ধমক দিয়ে বললেন, দূর ছোড়া ! নিজেকে একটু সামলে নিয়ে ওসব বলবি তো । যা, যা, আবার যা ! 

তিন তিনবার মন্দিরের মধ্যে গেল, প্রত্যেকবারই সে অভাবের কথা না জানিয়ে ফিরে এল । ভাত-কাপড়ের মতন তুচ্ছ 
জিনিস সে চাইতে পারবে না কিছুতেই ! 

নরেন্দ্র রামকৃষ্ণকেই ধরে বসল, আপনি গিয়ে আমার হয়ে বলুন ! আপনি বললেই হবে ! | 

কিন্তু রামকৃষ্ণও ওসব বলবেন না। তখন তিনি গান ধরলেন। নরেন্দ্রও সব ভুলে গেল, গানে মাতোয়ারা হয়ে পড়ল। 
আত্মসমর্পণের এক নিগুঢ় আনন্দ আছে। ভক্তি তার স্নায়ুগুলিকে সুস্থির করে দিয়েছে। ' 

এক সময় বারান্দাতেই ঘুমিয়ে পড়ল নরেন্দ্র। পরদিন অনেক বেলাতেও তার ঘুম ভাঙে না। দুপুর গড়িয়ে প্রায় বিকেল 
হয়ে এল, তবু রামকৃষ্ণ অন্যদের বারণ করলেন তাকে ডাকতে । আজ রামকৃষ্জের আহ্রাদের শেষ নেই । বৈকুণ্ঠ সান্যাল 
নামে এক ভক্ত এসেছে। রামকৃষ্ণ বারবার উৎ্ফুল্পভাবে তাকে বলছেন, ওরে দেখ, ওই যে ছেলেটি ঘুমোচ্ছে, বড় ভালো 
ছেলে । আগে মাকে মানত না, কাল রেতে মেনেছে। নরেন কালী মেনেছে, বেশ হয়েছে__ না ? নরেন মাকে মেনেছে, বড় 
ভালো হয়েছে রে ! | ; 

বিকেল চারটের সময় নরেন্দ্র ঘুম ভাঙল । সে চোখ মুছতে মুছতে রামকৃষ্ণের ঘরে আসতেই তিনি এক বিচিত্র 
ব্যাপার করলেন । নরেন্দ্র কাছে ছুটে তিনি তাকে মাটিতে বসালেন, নিজে তার প্রায় কোলের ওপর বসে পড়ে, এক হাত 
নিজের গায়ে, অন্য হাত নরেন্দ্র গায়ে দিতে দুলতে দুলতে বলতে লাগলেন, দেখছি কী, এই যে এটা আমি, আবার ওটাও 
আমি। সত্যি বলছি, কিছু তফাত বুঝতে পারছি না। যেমন গঙ্গার জলে একটা লাঠি ফেলায় দুটো ভাগ দেখাচ্ছে, আসলে 
তো একটাই-_ 

পরে বললেন, তামাক খাব। 
বৈকুণ্ঠ সান্যাল ছুটে গিয়ে রামকৃষ্ণের নিজস্ব ইকোটিতে তামাক সেজে আনল । 
কয়েক টান দিয়েই বললেন, ইকো থাক, শুধু কন্কেতে খাব। 

তারপর হাত বাড়িয়ে নরেন্দ্রকে বললেন, খা, তুই আমার হাতে খা। আমি ধরে আছি নরেন্দ্র না না বলে মুখ সরাবার 
চেষ্টা করতেই রামকৃষ্ণ ধমক দিলেন, তোর তো ভারি হীনবুদ্ধি। তুই আমি কি আলাহিদা ? এটাও আমি, ওটাও আমি ৷ খা, 
তামাক খাবি, আমার হাতে খা। 

অগত্যা নরেন্্রকে টানতেই হল । রামকৃষ্ণ কক্ষে ধরে আছেন, নরেন্দ্র তামাক খাচ্ছে। ভক্তরা কেউ কোনওদিন এরকম 
দৃশ্য দেখেনি। নরেন্দ্ররও খুব সঙ্কোচ হচ্ছে, দু'তিনবার টেনেই সে সরিয়ে নিল মুখ । রামকৃষ্ণ এবার কক্ষেতে মুখ দিতে 
যেতেই নরেন্দ্র বলল, আপনি হাত-টাত ধুয়ে নিন । আমার এঁটো হয়ে গেছে। 

রামকৃষ্ণ বললেন, দূর শালা, তোর তো ভারি ভেদ বুদ্ধি 


১৭০ 


নরেন্দ্র উঠে পড়ল। তাকে বাড়ি ফিরতে হবে । সেখানকার অবস্থা এখন কী রকম কে জানে ! গতরাত্রে রামকৃষ্ণ এক 
সময় বলেছিলেন, যা, তোর পরিবারের একটা মোটা ভাত-কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে । ও নিয়ে আর চিন্তা করতে হবে 
না। 

কিন্তু ব্যবস্থাটা হবে কবে ? আজ কী ভাবে বাড়িতে উনুন জ্বলবে ? নরেন্দ্র আবার ঘোর কেটে যাচ্ছে। মা কালী 
আকাশ থেকে পুষ্পবৃষ্টির মতন তো টাকা-পয়সা ছড়িয়ে দেবেন-না +- 

মাস্টারমশাই মহেন্দ্র গুপ্ত ওর মনের অবস্থাটা বুঝতে পেরে নিরালায় ডেকে কিছু টাকা দিয়ে বললেন, দেখ, এতে যদি 


চলে__ 
সেই টাকায় চাল কিনে নিয়ে নরেন্দ্র বাড়িতে ফিরল। 


2৪৮০ 
ly 5 07৩৮ u 


ত্রিপুরা থেকে শশিভূষণ হঠাৎ এসে উপস্থিত হয়েছেন কলকাতায় । বেশ ব্যস্তসমস্ত ভাব। মহারাজ বীরচন্ত্র মাণিক্য 
রয়েছে এই কলকাতায় । স্বাধীন ত্রিপুরার মহারাজ যে-সে বাড়িতে থাকতে পারেন না। 

বর্ষাকালে ত্রিপুরায় নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব হয়। এক এক সময় গুমোট গরমে প্রাণ হাসফাস করে, বর্ষার 
* সূচনাটি সেখানে তেমন মনোরম নয়। শোনা যাচ্ছে, ইংরেজরা নাকি কলকাতা শহরে মশা দমন করেছে, রোগ-ভোগ 
কমেছে, ওলাউঠা-ডাকিনী ইংলপণ্ডেশ্বরীর রাজত্বে উৎপাত করার সাহস পায় না। সাহেব চিকিৎসকদের সব রকম রোগই 
ডরায়, দেশীয়দের মধ্যে ডাক্তার রাজেন দত্ত, মহেন্ুলাল সরকার মৃতপ্রায় রুগীদেরও বাচিয়ে তুলছেন। | 

মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার নবতমা পত্নীকে ব্রিটিশ রাজত্বের চাকচিক্য দেখাবার প্রতিশ্রুতি দিয়েছেন বলেই 
কলকাতায় আসতে চান বলে জানিয়েছেন। আর একটি গূঢ় কারণ হল, কিছুকাল হল তিনি পেটের ব্যামোয় বেশ কষ্ট 
পাচ্ছেন, তীর ব্যক্তিগত চিকিৎসকদের অভিমত, কিছুদিন জল-হাওয়া বদল হলে তিনি উপকার পাবেন। সেই জন্যই 
বীরচন্র ঠিক করেছেন, তিনি বর্ষাকালের প্রথম মাসটা অস্তুত এখানেই কাটাবেন। 

এত দ্রুত মহারাজের সম্মানের উপযোগী প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। ভালো পল্লীতে একটি সুদৃশ্য বাড়ি ভাড়া নিতে 
হবে, তেমন তেমন প্রয়োজন হলে ক্রয় করাও যেতে পারে। 


দিন পর ভরতকে দেখে তিনি রীতিমতন বিস্মিত । এ যেন এক সম্পূর্ণ পরিবর্তিত মানুষ । সেই লাজুক, ভিতু, বিহ্বল 
কিশোরটি কোথায় হারিয়ে গেছে। বয়েস বেশি না হলেও এখন সে এক লম্বাচওড়া যুবক, তার কপাল ও ওষ্ঠে 
আত্মবিশ্বাসের ভঙ্গি স্পষ্ট । তার গায়ের রং শ্যাম, কিন্তু অনেকের মধ্যে সে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে, সে অবশ্যই একজন 
সুপুরুষ । রাজপরিবারের অনুপযুক্ত নয় সে। 

ভরতকে দেখে শশিভূষণ একটা গোপন আনন্দ বোধ করেন। 

এ যুবকটি যেন তারই সৃষ্টি। ভরতের তো বাচার কথাই ছিল না। সেই গঞ্জের হাটে ভরতকে যে অবস্থায় তিনি 

, দৈবাৎ দেখতে পেয়েছিলেন, যদি না দেখতেন, তা হলে ভরত প্রাণে বাচলেও উন্মাদ হয়ে যেত, পথে পথে 

ভিক্ষে করে বেড়াত । ভরতের কি মনে আছে, সে শুধু বিকারের ঘোরে পাখি সব করে রব, পাখি সব করে রব বলত ? এখন 
সে স্পষ্ট উচ্চারণে শেক্সপিয়ার পাঠ করে । 

এ পৃথিবীতে যদি একটি প্রাণও রক্ষা করা যায়, তারও তো মূল্য কম নয়। কত প্রাণই তো অযত্নে, অবহেলায় বিনষ্ট 
হয়! 


অনু টের পেয়ে যদি দুই আর দুইয়ে চার করা হত, তা হলে আর দু'জনেরই হেনস্থার অবধি থাকত না। 

ভরত অবশ্য সে রাতে মনে মনে তৈরি হয়েছিল। সে জানত, শশিভৃষণের বিনা নির্দেশে এই বাড়ি থেকে তাকে 
বহিষ্কার করার অধিকার কারুর নেই । ভূমিসৃতার ওপর বেশি অত্যাচার করা হলে ভরত তাকে বার মহলে, নিজের ঘরের 
পাশে বারান্দাটিতে আশ্রয় দিত । তারপর যা হবার তা হত। 

কিন্তু সেরকম কিছুই ঘটল না। সেই রাতেই শশিভৃষণ ফিরেছেন, তাকে নিয়ে অন্দরমহলে আদিখ্যেতা চলেছিল 
অনেকক্ষণ, বিপত্নীক বা অবিবাহিত দেবরকে সব ভ্রাতৃবধুই পছন্দ করে, তাকে নিয়ে দুই বউদিদি খাতিরের প্রতিযোগিতায় 


১৭১ 


মেতেছিলেন। ভূমিসৃতার খোঁজ পড়েনি তেমন ভাবে । বাগানের পিছন দিকের দরজা দিয়ে ভূমিসূতাকে ঢুকিয়ে দিয়ে ভরত 
ফিরেছিল আরও পরে। 

শশিভৃষণ জানতেও পারলেন না, ভরতকে তিনি আবার কোম বিপদ থেকে উদ্ধার করলেন। 

সার্কুলার রোডে অনেক বড় বড় বাড়ি তৈরি হয়েছে। পারসি ও আর্মেনিয়ানরা সেইসব বাড়ি ভাড়ার ব্যবস্থা করে। 
জানবাজার থেকে বউবাজার পর্যন্ত তৈরি হচ্ছে নতুন রাস্তা, সেখানেও গৃহনির্মাণ শুরু হয়েছে। উত্তর কলকাতায় 
শোভাবাজার রাজবাড়ির আশেপাশেও কিছু ভাড়ার বাড়ি আছে। শশিভূষণ নানান বাড়ি দেখছেন ঘুরে ঘরে । 

ভরতের সঙ্গে তার অনেক গল্প হয়। ভরতকে তিনি এখন মাস্টারমশাই বলতে নিষেধ করে দিয়েছেন । অনেক দিনই 
তিনি ভরতের শিক্ষক নন, তা ছাড়া ষোলো বছরের বেশি বয়েস হয়ে গেলে পুত্রের সঙ্গেও বন্ধুর মতন আচরণ করতে হয়। 
ভরত অবশ্য সব সময় তা মনে রাখতে পারে না, মাঝে মাঝেই সে দাদা বলে ডাকার বদলে স্যার বা মাস্টারমশাই সম্বোধন 
করে ফেলে । 

জানবাজার দিয়ে হাঁটতে হাটতে শশিভূষণ জিজ্ঞেস করলেন, হ্যা রে,. ভরত, কলকাতা শহরে এখন নতুন কী হুজুগ 
চলছে বলতো! 

ভরত কী বলবে ভেবে পায় না। 

এর মধ্যে তার প্রেসিডেপি কলেজের গল্প বলা হয়ে গেছে অনেকবার তার বন্ধুদের মেসের গল্প শুনিয়েছে। 
বন্কিমবাবুর সঙ্গে সে যে দেখা করতে গিয়েছিল, তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে। কিন্তু হুজুগ কাকে বলে? 

গত মাসে ফড়েপুকুর নামে এক স্থানে এক ধনী তেলীর বাড়িতে একজন গুরুদেব এসেছিলেন । তার বুক ছাড়ানো লম্বা 
সাদা দাড়ি, মাথায় জট, ভুরু পর্যন্ত সাদা, তার নাকি বয়েসের গাছপাথর নেই, সেই পরিবারের তিন পুরুষের তিনি 
গুরুদেব, যদিও বহুকাল আসেননি, সম্প্রতি বদরিকাশ্রম থেকে তিনি সমতলে নেমে এসেছেন । সেই গুরুদেবকে নিয়ে 
যাগযজ্ঞের খুব ধুমধাম চলছিল, হঠাৎ একদিন আরতির ধুনুচির আগুন লেগে গেল তার দাড়িতে । ভয়ে ও যন্ত্রণায় গুরুদেব 
নিজেই তীর দাড়ি ধরে টান দিতেই সবটা উপড়ে এল ৷ তখন বোঝা গেল, তার দাড়ি নকল । রসিক ছোকরারা তার জটা 
ধরে টানাটানি করতেই বেরিয়ে পড়ল দিব্যি তেরি কাটা চকচকে মাথা । তার ভুরদতেও চকখড়ি। 

অবিলম্বে আবিষ্কার করতে বিলম্ব হল না ওই ছদ্ম গুরুদেব আসলে ওই তেলী বাড়ির এক পুত্রবধূর পিসতুত দাদা । 
বধূটির সঙ্গে আগে থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল, সেই টানে সে বিপদের ঝুঁকি নিয়েও চলে এসেছিল । গুরুদেবের 
ছদ্মবেশ ধরে সে এমন ভাব দেখাত যেন সে নারী-পুরুষের তফাতই বোঝে না । কিন্তু মামাতো বোনটির সেবা নেবার ছলে 
সে কয়েকবার তার সঙ্গে শয্যায় মিলিত হয়েছে। 

এ নিয়ে কয়েকদিন খুব হইচই চলল, ধনী বাড়ির কুৎসা সব সময়ই খুব মুখরোচক হয়। প্রেসিডেন্সি কলেজে ভরতের 
বন্ধুরা তর্ক করতে লাগল, ভণ্ড সাধুটিকে না হয় বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে, কিন্তু ওই নববধূটির বরাতে কী 
আছে ? সেই রমণীটি সত্যিই অপরাধিনী কিনা, তার প্রমাণ পাওয়া যাবে কী ভাবে ? এই বির্তক এখনও চলছে। অন্যান্য 
বাড়িতেও কিছু কিছু গুরুদেবের ওপর হেনস্থা শুরু হয়ে গেছে। একজন গুরুদেবের সত্যিকারের কীচাপাকা দাড়ি পরীক্ষায় 
ছলে টেনে ছিড়ে দিয়েছে কয়েকটি কলেজ পড়ুয়া যুবক। 

এই ব্যাপারটি একটি হুজুগ হিসেবে গণ্য হতে পারে, কিন্তু ভরত তার মাস্টারমশাইয়ের সামনে এই কাহিনী বিবৃত 
করার যোগ্য মনে করল না। 

শশিভূষণ আবার বললেন, ব্রাহ্মরা যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে, তাই না ? ভরত, তুই কোনও ব্রাহ্ম 
সমাজে যাতায়াত করিস নাকি ? 

ভরত বলল, না, আমাকে টানে না। 

শশিভৃষণের আমলে ছাত্ররা কোনও না কোনও সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হত। নিছক কলেজ আর বাড়ি, 
এইটুকু গণ্ডির মধ্যে তারা-আবদ্ধ থাকত না । সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন, তা হলে কোথায় যাস তুই ? 

শশিভৃষণ বললেন, হুঁ, ডাক্তার সরকারের সঙ্গে আমাকেও একবার দেখা করতে হবে। তুই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ 
সাধুকে দেখেছিস নাকি ? ইন্ডিয়ান মিরার কাগজে প্রায়ই ওর কথা লেখে । 

ভরত বলল, হ্যা, দাদা, গত মাসে পরপর দু'বার গেছি আমার এক বন্ধুর সঙ্গে। র ঠাকুরের সঙ্গে আমার 
সরাসরি কোনও কথা হয়নি, ওর মুখের গল্প শুনেছি, গ্রাম্য লোকের ভাষায় কথা বলেন, সব ঠিক বুঝি না। তবে ওখানে 
নরেন নামে একটি ছেলেকে আমার খুব ভালো লেগেছে । আমার থেকে বয়েসে বেশ কিছুটা বড়। কিন্তু সে যেন এক 
জ্যোতিষ্ক । সে কোনও কিছুই যাচাই না করে মেনে নেয় না। এমনকি প্রায়ই রামকৃষ্ণ ঠাকুরকে যাচাই করে। 

শশিভূষণ বললেন, নরেন ? কোন বাড়ির ছেলে? 

ভরত বলল, তা আমি ঠিক জানি না । তার নাম নরেন দত্ত, শুনেছি সিমলেপাড়ার দিকে থাকে। 

শশিভৃষণ বললেন, এবার কলকাতায় থাকব । এখন আস্তে আস্তে সকলের সঙ্গে চেনাপরিচয় হবে। 

সকালে এক প্রস্থ বাড়ি দেখা হয়, তারপর দুপুরের দিকে ওরা দু'জন আহারাদির জন্য. ফেরে । ভরতের এখন গ্রীম্ম 
অবকাশ, তাই কলেজে যাবার দায় নেই। 

শশিভৃষণের মহল আলাদা হলেও কৃষ্ণভামিনী তাকে নিজের কাছে বসিয়ে খাদ্য পরিবেশন করেন। শশিভৃষণ 
সেখানেও সঙ্গে নিয়ে যান ভরতকে। পাশাপাশি পাত পাত হয় দু'জনের ৷ এতদিন পর্যন্ত এ বাড়ির অন্দরমহলে ভরতের 
প্রবেশ-অধিকার ছিল না, এখন ভরতের গতিবিধি অবাধ । ভরত সম্পর্কে শশিভৃষণের মেজদাদার অনেক অভিযোগ আছে, 
কিন্তু এখন তিনি তা উত্থাপন করেন না। ভরতের প্রতি শশিভূষণের দুর্বলতা দেখে তিনি নিরস্ত হন। ব্যবসায়ের প্রয়োজনে 
ছোট ভাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা ঝণ চাইবেন বলে মনস্থ করেছেন মণিভূষণ। 

১৭২ 


দুই মহলে যাতায়াতের পথে ভূমিসূতার সঙ্গে এখন প্রায়ই দেখা হয় ভরতের। কথা হয় না বিশেষ দু'জনে দু'জনের 
চোখের দিকে চায় । ভূমিসূতার দৃষ্টির আড়ালে যে বিষণ্নতা, তা অনুভব করে ভরত প্রতিবারই ভাবে, এই দুঃখী মেয়েটিকে 
৮০777775595 

মুলতুবি আছে। 

ভূমিসূতার আস্তে আস্তে একটু সাহস বেড়েছে, সে আবার গোপনে গোপনে ভরতের ঘরে আসে । অবশ্য যখন ভরত 
থাকে না। সে আসে বই পড়ার টানে, বই পড়ার সঙ্গে সঙ্গে ভরতের ঘরের সব কিছু গুছিয়ে রাখে নিপুণ হাতে । ভরত সে 
কোমল হস্তের স্পর্শ টের পায়। এখন আর সে বিরক্ত হয় না। টেবিলের ওপর একটি ছোট্ট রেকাবিতে সুপুরির কুচি ও 
মৌরি ভাজা রেখে গেছে ভূমিসৃতা । ভরত সেদিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, হঠাৎ তার গলার কাছে একটু বাষ্প জমে 
যায়। | 

ভুমিসূতাকে নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করেছে। এতদিন তার কল্পনায় ভবিষ্যতের কোনও স্পষ্ট ছবি ছিল না, এখন 
তার একটি আকাজঙ্ক্ষাই প্রতিদিন স্বপ্ন হয়ে আসে, স্বপ্র্টি ফুলের মত একটু একটু করে পাপড়ি মেলেছে। এ স্বপ্নের কথা 
ভূমিসূৃতাকে এখনও জানানো হয়নি । সেরকম সুযোগ পাওয়া যায়নি । | 

অবশেষে একটি বাড়ি পছন্দ হয়। দেড় বিঘে জমি পাচিল দিয়ে ঘেরা, মধ্যে বাগান ও পুরনো বড় 
বড় গাছ রয়েছে, গৃহখানি দুটি ভাগে বিভক্ত। সামনের অংশটি দোতলা, মোট ছ'খানি ঘর আছে, একতলার তিন দিকেই 
টানা বারান্দা । পিছনের দিকটি সামনের তুলনায় অনেক বেশি মূল্যবান সরঞ্জামে নির্মিত, ইটালিয়ান মার্বেল পাথরের মেঝে, 
প্রতি ঘরের জানলায় কাচ ও কাঠের দুরকম পাল্লা । 

বাড়িটির এ রকম আকৃতিই বিশেষ উপযোগী । সন্ত্রীক আসবেন মহারাজ, তার বসবাসের জন্য খোলামেলা বাড়ি, 
সামনে থেকে সব দেখা যায়, এমনটি মানাত না। একটা অন্দরমহল দরকার । এই বেশ হল, সামনের দিকে শশিতৃষণ 
থাকবেন, তাকে পাকাপাকিই এখানে থাকতে হবে, এরকমই মহারাজের নির্দেশ, একতলায় ত্রিপুরা রাজ্য-সরকারের একটি 
দফতরও খোলা হবে । পিছনের দিকটি হবে মহারাজের অন্দরমহল । ৃ 

বাড়িটি পুরোপুরি পরিদর্শন করার পর ছাদে এলেন শশিভৃষণ। এক দিকে দেখা যায় আগাছা ভরা প্রান্তর ও জলাভূমি, 
খানিক দূরেই বড় টানা জালে মাছ ধরছে কয়েকজন জেলে । তার কাছেই ধানের খেত। আর সার্কুলার রোডের অন্য পারে 
Un ET ON TUT RTT 

না। 


ভরতের কাঁধে হাত রেখে শশিভূষণ বললেন, এবার তোর জন্য একটা থাকার জায়গা ঠিক করতে হবে। 

ভরত চমকে উঠে বলল, আমার জন্য ? আমি এই বাড়িতে থাকব ? 

শশিভূষণ হেসে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে ? এ বাড়িতে তোর আর পা দেওয়া দূরে থাক, এখানকার 
ব্রিসীমানার মধ্যেও তুই কখনও আসবি না। ত্রিপুরা থেকে কিছু কর্মচারী এসে এখানে থাকবে৷ তারা তোকে দেখলে চিনে 
ফেলতে পারে । আর মহারাজের নজরে পড়লে তোর ভাগ্যে আবার কী ঘটবে কে জানে ! ত্রিপুরায় সরকারি ভাবে তুই মৃত, 
তা জানিস তো? অন্যান্য রাজকুমারদের মুখে আমি সেরকমই শুনেছি। তোর নামটা এখানে এসে বদল করলেই ভালো হত। 

একটু থেমে তিনি আবার বললেন, আমি আরও একটা কথা চিন্তা করছি, ভরত । আমার বাড়িতেও বোধ হয় তোর 
আর থাকাটা ঠিক হবে না। মহারাজ খামখেয়ালি মানুষ, রাজকীয় রীতিনীতি অনেক সময়েই মানেন না। তিনি হয়ত-বা, 
কিংবা নিশ্চিতই কখনও আমার পৈতৃক বাড়ি দেখতে যেতে চাইবেন । 

ভরত বলল, তখন আমি লুকিয়ে থাকব ? 

শশিভূষণ বললেন, মহারাজ, কবে বা কখন যাবেন, তার তো কোনও নিশ্চয়তা নেই । আমার আমন্ত্রণের তোয়াক্কা না 
করে নিজেই যদি হঠাৎ কোনও সকালে উপস্থিত হন ? তুই মহারাজের চোখে না পড়লেও আমার সঙ্গে তোর সম্পর্ক 
রয়েছে, এটা কোনওক্রমে জানাজানি হয়ে গেল তোর বা আমার পক্ষে তা সুখকর হবে না। তুই অনেক দূরে, বাগবাজার- 
শ্যামবাজারের দিকে বাসা-ভাড়া করে থাকতে পারবি? 

ভরত তৎক্ষণাৎ কোনও উত্তর দিতে পারল না। 

শশিভূষণ বললেন, তোকে অর্থচিন্তা করতে হবে না। যতদিন পড়াশুনো চালিয়ে যেতে চাস চালিয়ে যাবি। তার পরও 
যতদিন না তোর নিজস্ব জীবিকার ব্যবস্থা হয়, ততদিন তুই বৃত্তি পাবি। তোর বাসা ভাড়াও আমি দিয়ে দেব। 

স্বাধীনভাবে ভরত একটি নিজস্ব বাড়িতে থাকবে, এতে তার খুশি হওয়ারই কথা । মণিভূষণের সঙ্গে তার বনিবনা হবে 
না কোনও দিন, শশিভূষণ না থাকলেই আবার যখন-তখন সংঘর্ষ বাধবে। ভরতের নিজস্ব বাড়ি হলে বন্ধুরা আসতে পারবে 
চা SS 

তবু ভরতের দমে গেল। আু্িসূতার কী হবে ? ভরত কথা দিয়েছিল, সে ভূমিসূতাকে ছেড়ে যাবে না। 
ভূমিসূতাকে সঙ্গে নিয়ে যাবেই বা কী করে ? তা যে অসম্ভব ! 

পরদিন থেকেই ভরতের জন্য বাসার খোজ শুরু হল। ভরত নিজেই একরার প্রস্তাব দিয়েছিল, মুসলমান পাড়া লেনের 
মেস বাড়িতে সে ভর্তি হয়ে যেতে পারে। কিন্তু শশিভৃষণের মেস বাড়ি পছন্দ নয়, তা ছাড়া শিয়ালদা অঞ্চলটি বেশ 
কাছাকাছি হয়ে যায়। 
মশলার গুদাম, সেখানে সন্ধের পর একজন দারোয়ান ছাড়া আর কেউ থাকে না, দোতলায় দু'খানি ঘর, অল্প একটু খোলা 
ছাদ। অতিশয় ভদ্র পল্লী। কাছাকাছি কয়েকটি স্কুল ও কলেজ, সুন্দর পরিবেশ ৷ বাড়িটির ভাড়া তেমন বেশি নয়, আট 
টাকা । আগে যে পরিবারটি সেখানে ভাড়া থাকত, তাদের মহিম ভূত্যটি বেকার, সে আশেপ্দশে ঘুরঘুর করছিল। তাকেই 
কাজের জন্য নিযুক্ত করা হল। 


১৭৩ 


সব কিছুই ঘটে গেল খুব দ্রুত । পু 

দু'দিনের মধ্যেই বাক্স-প্যাঁটরা গুছিয়ে চলে যেতে হবে ভরতকে ৷ ভূমিসূতা এখনও কিছুই জানে না । কী করে জানাবে 
তাকে ? অন্দরমহল থেকে ভূমিসূতাকে ডেকে পাঠানোর প্রশ্নই ওঠে না। শশিভূষণ সব সময় কাছাকাছি থাকেন বলে 
ভূমিসৃতাও কাজের ছলে ভরতের সামনে আসে না। ভূমিসূতাকে কিছু না জানিয়েই সে চলে যবে ? এই অসহায় মেয়েটার 
হাত ধরে ভরত বলেছিল, আমি তোমার পাশে থাকব । এখন কাপুরুষের মত ভরত দূরে. সরে যাবে? 

বই খাতা-পত্র বান্ডিল করে ভরত দড়ি দিয়ে বাধছে আর মনে মনে বলছে, এই সময় ভূমিসূতা তাকে সাহায্য করার 
জন্য এলেও তো পারত । ভূমিসূতা লেখাপড়া জানে, তাকে ঠিকানা দিয়ে গেলে সে চিঠি লিখতে পারবে । কিন্তু হঠাৎ কেন 
এসে পড়ছে না ভূমিসূতা ! 

শশিভৃষণের পাশাপাশি খেতে বসেছে ভরত, কৃষ্ণভামিনী পরিবেশন করছেন। একটু দূর থেকে ব্যঞ্জনের পাত্রগুলি. 
এগিয়ে দিচ্ছে ভূমিসূতা । ভরত মাঝে মাঝে আড়চোখে তাকাচ্ছে তার দিকে, চোখাচোখি হলেও ভূমিসৃতা কয়েক 
১৯408557777 র 
নজর । 

আঁচাবার সময় ভূমিসূতা শশিডৃষণের হাতে জল ঢেলে দিল। সেটাই স্বাভাবিক ৷ ভরত নিজেই জল নিচ্ছে, সে দেখতে 
পাচ্ছে ভূমিসূতার মুখের একটা পাশ। 

অনেক রাত পর্যন্ত বারান্দায় পায়চারি করল ভরত, যদি ছাদের কার্নিশে দেখা যায় ভূমিসৃতাকে। কিন্তু পাশের ঘরে 
মণিভূষণ তার ছোট ভাইয়ের সঙ্গে বিষয়-সম্পত্তি নিয়ে আলোচনা করছেন, তাই ভূমিসূতা এদিক পানে আসতেই ভরসা 
পায় না। ভূমিসূতা আশা করে আছে, শশিতৃষণ নতুন বাড়িতে চলে গেলেই ভরতের সঙ্গে তার নিশ্চিন্তে দেখা হবে । 

পরদিন সকালেই ভরতের চলে যাবার কথা । বাড়ির মধ্যে এ কথাটা ঘোষণাও করা হয়নি। এ আর এমন কি ব্যাপার, 
একজন আশ্রিত ছিল, এখন সে বিদায় নিচ্ছে। মণিভূষণ শুধু জানেন। দাস-দাসীরা টের পাবে কয়েকদিন পর। 

ভরতের জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা হয়েছে। শশিভূষণ আজ ভরতের সঙ্গে যেতে পারবেন না, ত্রিপুরার এক কর্মচারী 
এসে পৌঁছবে দুপুরে ৷ ভরতের বিছানাপত্র বাধা শেষ, তবু সে বারবার এসে দীড়াচ্ছে বারান্দায় । সত্যি সত্যি ভূমিসূতাকে 
কিছু না জানিয়ে সে চলে যাবে £ অথচ এই সময় বাড়ির ভেতর থেকে একজন বিশেষ দাসীকে ছলছুতোয় ডেকে পাঠানো 
যায়? 

হঠাৎ ভরত দেখল, অন্দরমহল থেকে তিনজন মহিলা ঘোমটায় পুরো মাথা ঢেকে নেমে গেলেন নিচে। সদর গেটের 
কাছে অপেক্ষা করছে একটি পালকি। কোনও গিন্লি গঙ্গান্নানের যাচ্ছেন, আজ চন্দ্রখহণ । ওই তিন রমণীর মধ্যে একজন 
ভূমিসৃতা নয় ? এমনই সর্বাঙ্গ আচ্ছাদিত যে বোঝার উপায় নেই, তবু চলার ভঙ্গিতে মানুষকে চেনা যায়। ভূমিসূতা 
গঙ্গান্নানে যাচ্ছে, তা হলে তো আর দেখাই হবে না। 

তিনি রমণী যখন পালকির কাছে পৌঁছে গেছে, তখন ভরত মরিয়া হয়ে ডেকে উঠল, ভূমি, ভূমি ! 

ভূমিসৃতা-হয় শুনতে পায়নি, অথবা শুনলেও তখন সাড়া দেবার উপায় নেই। শেষ কালে সে ঢুকল পালকিতে, একবার 
ঘোমটা সুদ্ধ মুখ ফেরাল এদিকে, ভরত তার চোখ দেখতে পেল না, তবু সে একটা হাত তুলল, সেই হাতের মুদ্রায় বলতে 
চাইল, আমি আছি, তোমার জন্য আমি আছি, কিন্তু ভূমিসূতা বুঝতে পারল কিনা কে জানে ! 

ভরতের বুকটা একেবারে খালি হয়ে গেল ! এ কী করল সে ! যে-কোনও উপায়ে গতকাল ভূমিসূতার সঙ্গে দুটো 
একটা কথা বলা অবশ্যই উচিত ছিল তার। অবান্তর কিছু বললেও চলত, তবু কথা বলা হত। কিছুই বলল না সে! 

নামে একটি চিঠি লিখে যাবে ? যদি অন্য কারুর হাতে পড়ে ! সে সন্তবনা খুব বেশি । ভরত চলে যাবার 

পর এ ঘরে যে-কেউ এসে ঢুকতে পারে । চিঠি পেয়ে কেউ তুলকালাম করতে পারে। 

ইচ্ছে করে খাটের নীচে দুটি বই ফেলে দিল ভরত ৷ ওই বই নেবার ছুতোয় তাকে আর একদিন আসতেই হবে । এই 
বই দেখে ভূমিসূতা কিছু বুঝতে পারবে না ? 

শশিভৃষণ তাড়া দিলেন, ভরতকে সব জিনিসপত্র গাড়িতে তুলতেই হল । এ বাড়ির দ্বার তার জন্য বন্ধ হয়ে গেল, সে 
পা বাড়াচ্ছে অনিশ্চিতের দিকে । শশিভৃষণকে প্রণাম করল ভরত । 

গাড়ি চলতে শুরু করার পর ভরতের বারবার মনে হতে লাগল, সে একজন প্রতারক । ভূমিসূতাকে সে মিথ্যে আশ্বাস 
দিয়েছিল। এত সঙ্কোচ কিসের, ভূমিসূতাকে সে জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে পারত না ? কিন্তু শশিভূষণ কি তা 
সমর্থন করতেন ? সমাজ কি তা মেনে নিত ! শশিভুষণের ওপর এখনও সে সম্পূর্ণ নির্ভরশীল, তার দাক্ষিণ্য না পেলে সে 
অনাথ । 

ভরতের চক্ষু জালা করতে লাগল। Ed 

এর পর শশিভূষণ সার্কুলার রোডের বাড়ি সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন । মহারাজ খবর পাঠিয়েছেন, তিনি শী 
আসছেন। নতুন নতুন আসবাব লাগবে। পালঙ্ক, আলমারি, আয়না থেকে শুরু করে পাপোশ পর্যন্ত সব কিছুর অর্ডার 
দেওয়া হয়ে গেছে, শশিভূষণ নিজে তদারক করেছেন। এক সময় তিনি অনুভব করলেন, গৃহসজ্জায় কিছুটা মেয়েলি স্পর্শের 
প্রয়োজন পালঙ্কটি ঘরের কোন দিকে রাখা হবে, আলমারির আয়নায় রোদ্দুর পড়লে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, 
জানলায় কোন রঙের পর্দা মানায়, তা মেয়েরা ভালো বোঝে । 

সে জন্য তিনি কৃষ্ণভামিনীর সাহায্য চাইলেন। 

বাড়ি সাজাতে মেয়েরা সব সময়েই ভালোবাসে । হোক না তা পরের বাড়ি। এ বাড়িতে এসে শশিভূষণের ব্যবস্থাপনা 
দেখে তিনি হেসেই বাচেন না। অনেক কিছুই আনিয়েছেন শশিভৃষণ, কিন্তু ঘরগুলো দেখলে মনে হয় যেন জিনিসপত্রের 
গশুদোম। 
১৭৪ 


সব কিছুই আবার সরাবার আদেশ দিলেন তিনি। রাস্তা থেকে ধাঙড় ডেকে বাড়ির সব আবর্জনা পরিষ্কার করিয়েছে 
শশিভৃষণ, কিন্তু শয়নকক্ষগুলি কি ধাঙড়ের ঝাঁটায় শ্রী পেতে পারে। নিজের দাসদাসীদের আনিয়ে নিলেন কৃষ্ণভামিনী, 
তারা সারা বাড়ি ধোওয়ামোছা করতে লাগল । কোথাও একটু ঝুলকালির চিহ্নমাত্র রইল না, মেঝের পাথরের পালিশ ফিরে 
এল। 

কয়েকদিনের মধ্যেই বাড়িটির রূপ ফিরে গেল। হ্যা, এখন রাজা-মহারাজাদের বসবাসের যোগ্য হয়েছে বটে । 

সামনের দিকের দোতলায় হবে শশিভৃষণের নিজস্ব আস্তানা । কৃষ্ণভামিনী এবার সেখানে মন দিলেন । ভবানীপুরের 
পৈতৃক বাড়িতে সব ব্যবস্থা থাকতেও শশিভূষণকে থাকতে হবে এখানে । রান্নাঘর, স্নানের ঘর, শয়ন ঘর সবই 
করা দরকার। রান্নার একজন ঠাকুর নিযুক্ত হয়েছে, সে কোন পদের রাঁধুনী তা কে জানে। কৃষ্ণভামিনীর খালি মনে হয়, 
তার দেবরটির সুখ-সাচ্ছন্দ্যের অনেক ঘাটতি হবে এ বাড়িতে। 

বাড়ির অন্যান্য দাস-দাসীদের মধ্যে ভূমিসৃতাও এখানে আসে কাজ করতে । একদিন কৃষ্ণভামিনী শশিভূষণকে 
বললেন, ঠাকুরপো, এই মেয়েটিকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। রান্নাবান্না জানে, ঘরের কাজ জানে, তোমার অনেক 
সাহায্য 


দাড়িয়ে 

শশিভূষণ ভূমিসূতার নাম ভুলে গেছেন, একদিন প্রবল জ্বরের ঘোরে এই মেয়েটিকে দেখেই যে তাঁর অলৌকিক কিছু 
মনে হয়েছিল, তাও বিস্মৃত হয়েছেন। 

বাড়ির কাজে তো অনেক দাস-দাসী রাখতে হবে, তাই তিনি বললেন, বেশ তো ! ও যদি এখানে কাজ করতে চায় 
তো থাকুক । 

কৃষ্ণভামিনী বললেন, চাইবে না আবার কী ! আমরা যেখানে বলব সেখানে থাকবে। ওকে মাইনেও দিতে হবে না, 
শুধু খোরাকি দিলেই চলবে । 

শশিভূষণ একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন বিনা মাইনেতে কাজ করবে কেন? 

কৃষ্ণভামিনী বললেন, ওকে সারা জীবনের বেতন দেওয়া আছে। একটু-আধটু লিখতে পড়তেও জানে, তোমার 
হিসেবপত্রও রাখতে পারবে, দেখো যেন টাকা-পয়সা নয়-ছয় না হয় ! 

ভূমিসূতাকে এখানে রাখার একটা স্বার্থও আছে কৃষ্ণভামিনীর। তিনি এই মেয়েটিকে তার স্বামীর দৃষ্টি থেকে দূরে 
রাখতে চান। মন, একবার উচাটন হয়েছিল, আবার যে হবে না তার ঠিক কি ! এক সরাবার উপায় খুঁজছিলেন 
তিনি । তীর স্বামীও মেয়েটির বেশি বেশি সেবা চান। তিনি আর আপত্তি করতে পারবেন না, তাদের এস্টেটের টাকায় কেনা 
এই ত্রীতদাসী তাদের পরিবারের একজনের কাছেই তো থাকছে। রর 

কৃষ্ণভামিনী বললেন, বুমি, তুই আজ থেকেই এখানে রয়ে যা। তোর জামা-কাপড়, বিছানাপত্তর আমি পাঠিয়ে 
দেবখন। মন দিয়ে কাজ করবি । রাজবাড়ির কাজ, হলে গর্দান যাবে । এখন যা এখান থেকে। 

সেখান থেকে সরে যেতেই কৃষ্ণভামিনী ভ্রতঙ্গি করে বললেন, কী গো, ওকে পছন্দ হয়েছে? 
শশিভূষণ ভুরু তুলে বললেন, পছন্দ-অপছন্দের কী আছে ? তুমি রাখতে বলছ, তোমাদের কাছে অনেক দিন কাজ 


হবে। 3 
ণ ভূমিসৃতার দিকে তাকালেন। এখন তারা মাথায় ঘোমটা নেই, সে দরজার একটি পাল্লা ধরে আড়ষ্ট হয়ে 
আছে। 


|| 
কৃষ্ণভামিনী বললেন, ওর অনেক গুণ । ও মেয়ে বিদ্যেধরী । দেখো বাপু, যেন মাথা ঘুরে না যায় ! 


0৩৯ & 


বিলেত থেকে ফ্লোটিলা কোম্পানি এসে জাহাজ চালাতে শুরু করে দিয়েছে । এই কোম্পানির জাহাজে যাত্রীরা চলাচলে 
অভ্যন্ত হয়ে গেলে তাদের আর ফেরানো মুশকিল হবে। জ্যোতিরিন্দ্রনাথের 'সরোজিনী' জাহাজ প্রস্তুত হয়ে পড়ে আছে, 
আর দেরি করা যায় না, এমনিতেই দেরি হয়ে গেছে যথেষ্ট । 

কথা ছিল, প্রথমবারের যাত্রায় জ্যোতিরিন্্রনাথ শুধু অন্তরঙ্গ সুহদ্ব অক্ষয় চৌধুরী আর রবিকে সঙ্গে নেবেন। আগের 
দিন রাত্রে জ্ঞানদানন্দিনী হঠাৎ জেদ ধরলেন, তিনিও যাবেন। অত দূরের পথ পাড়ি দিচ্ছে ঠাকুরবাড়ির নিজন্ব স্টিমার, এই 
অভিযানের উত্তেজনার আঁচ থেকে তিনি দূরে থাকতে চান না। জ্যোতিরিন্ত্রনাথ মৃদু আপত্তি তুলে বলেছিলেন, জাহাজটির 
সব কলকজ্জা ভালো করে পরীক্ষা করে দেখা হয়নি, অত দূরের পথ পাড়ি দিতে পারবে কি না এখনও ঠিক বলা যায় না, 
পথে কোনও বিপদ ঘটতে পারে, মেজবউঠান না হয় এর পরের বার যাবেন্‌ ! বিপদের সম্ভাবনার কথা শুনে 
উৎসাহ আরও বেড়ে গেল। তিনি একা মহাসমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ড ঘুরে এসেছেন, তিনি ডরাবেন এই সামান্য 
রর জাভা 

শুক্রবার ভোরবেলা দু'খানি ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করল জোড়াসাকোর বাড়ি থেকে । এখনও শহর ভালো করে 
জাগেনি। দুটি একটি দোকান খুলতে শুরু করেছে চিৎপুরের রাস্তায়, কেউ কেউ দোকানের সম্মুখ অংশটুকু ঝাট দিচ্ছে। 
গ্যাসের বাতিগুলি নেবানো হয়নি। তার ওপর পড়েছে সূর্য-রশ্মি, শিষ দিতে দিতে চলে গেল একটি ঘোড়ায় টানা ট্রামগাড়ি, 
তাতে যাত্রীর সংখ্যা যৎসামান্য । একটি দোকানের পাটাতনের ওপর বসে আছেন এক বৃদ্ধ, তার দাড়ির রং লাল, চোখে 

১৭৫ 


চশমা, নিবিষ্টভাবে পাঠ করছেন একটি ফারসি কেতাব। সামনের মসজিদের সিঁড়ির ওপর হাত পেতে দীড়িয়ে এক অন্ধ 
ভিখারি সকলের আগে শুরু করে দিয়েছে তার জীবিকার অন্বেষণ । 

প্রথম গাড়িতে জ্যোতিরিন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী, দ্বিতীয় গাড়িতে অক্ষয়বাবু ও রবির পাশে দুই কিশোর-কিশোরী । 
2: প্রতিদিন ঘুম থেকে উঠে এক গেলাস জল পান করার আগেই তিনি চুরুট ধরিয়ে ফেলেন। 

সেই চুরুটের ছাই তার জামায় খসে খসে পড়ে, তিনি খেয়াল করেন না। মে মাসের গরমেও সুরেন পরে এসেছে কোট- 
প্যান্ট, বারো বছর বয়েসেই তার মধ্যে একটা ভারিক্বী ভাব এসেছে। ইন্দিরা পরে আছে একটি গোলাপি রঙের ফ্রক, 
এখনও সে শাড়িতে ঠিক অভ্যস্ত হয়নি। 

খানিক পরেই গাড়ি দুটি গঙ্গার ধারে কয়লাঘাটে এসে উপস্থিত হল । গাড়ি থেকে নামতে না-নামতেই তীর্থস্থানের 
পাণ্ডাদের মতন ওদের ঘিরে ধরল মাঝিরা। চোখে সোনার ফ্রেমের চশমা, সিক্কের কামিজ ও কৌচানো ধুতি পরা 
জ্যোতিরিন্্নাথকে দেখলেই বোঝা যায় তিনি এই দলটির নেতা, মাঝিরা তাঁকেই ঘিরে ধরে তারম্বরে নিজের নিজের 
নৌকোর গুণাগুণ জানাতে লাগল । ভিড় এড়িয়ে সুরেন আর ইন্দিরাকে নিয়ে রবি নেমে এল ঘাটের সিঁড়িতে, সামনে 
অনেকগুলি ছইওয়ালা নৌকো দুলছে। গঙ্গা-স্নানের পুণ্য অর্জনের জন্য কোমর জলে দাড়িয়ে মন্ত্র পাঠ করছে বেশ কিছু 
মানুষ.। ইন্দিরা বলল, রবিকা, নৌকোগুলোকে মোচার খোলার মতন মনে হয় না? 

রবি বলল, তোর তাই মনে হল ? ভালো করে দেখ তা বিবি, ছইওয়ালা নৌকোগুলোকে দৈত্যদের পায়ের বড় মাপের 

মতন দেখায় না? 

উপমাটা শুনে খিলখিল করে হেসে উঠল ইন্দিরা । 

শেষ পর্যন্ত একটা নৌকো ঠিক হল। ছইয়ের বাইরে, জ্ঞানদানন্দিনীকে মাঝখানে বসিয়ে তীকে ঘিরে রইল অন্যরা । 
একখানা জমকালো ঘি রঙের বেনারসি শাড়ি পরে এসেছেন জ্ঞানদানন্দিনী, মাথার মস্ত বড় খোঁপায় হীরের ফুল, তার স্বর্ণাভ 
মুখে এসে পড়েছে রোদের রেখা, তাকে দেখাচ্ছে রাজেন্দ্রানীর মতন। অন্য নৌকোর যাত্রীরা পাশ দিয়ে যেতে যেতে তাকে 
85774185555 কিন্তু জ্ঞানদানন্দিনীর 
ভক্ষেপ । 

এক একটি স্টিমার যাবার সময় বিশাল বিশাল ঢেউ ওঠে, নৌকোটি যাত্রীসমেত একবার ওপরে ওঠে একবার নীচে 
নামে, সুরেনের মুখ আড়ষ্ট, ইন্দিরা ভয় পেয়ে রবির জানু চেপে 'ধরে। জ্ঞানদানন্দিনী হাসতে হাসতে বললেন, তোদের এত 
ভয় কিসের, সীতার শিখেছিস না ? তা হলে ভয় কী? 

অক্ষয় চৌধুরী বিড়বিড় করে বললেন, আমি যে কেন ছাই সীতারটাও শিখিনি ! পুকুর-টুকুরে ডুব দিয়ে স্নান করাও 
আমার পছন্দ নয়। 

জ্যোতিরিন্দ্রনাথ ও রবি দু'জনেই সীতারে দক্ষ । অক্ষয়চন্দ্রকে আরও ভগ্ন দেখাবার জন্য জ্যোতিরিন্দ্রনাথ বললেন, 
জোয়ারের টান দেখেছেন ? আপনাকে উদ্ধার করার সুযোগই পাব না । পড়া মাত্র ভাসিয়ে নিয়ে যাবে । 

অক্ষয়চন্দ্র চোখ কপালে তুলে বললেন, ও কি ও কি, ও জ্যোতিবাবুমশাই, একখানা জাহাজ যে সোজা এদিকে 
আসছে, আমাদের গুঁড়িয়ে দেবে? 

জ্যোতিরিন্দ্র পেছন ফিরে দেখেই ধড়মড় করে উঠে দাড়িয়ে বললেন, ওই তো আমার সরোজিনী ! ওরে রাখ রাখ, থাম 
থাম! 

মাঝিরা বলল, ভয় পাবেন না কত্তা, আমরা ঠিক জাহাজ ধরিয়ে দেব ! 

কয়লাঘাটে জেটি নেই বলে ‘সরোজিনী’ তীরে ভিড়তে পারেনি, মাঝগঙ্গায় ছিল । ধপধপে সাদা রং করা হয়েছে 
অর্ণবপোতটিকে, তার দু'পাশে বীধা দুটি জীবনতরী। নৌকোটি সেই জাহাজের এক পাশে ভিড়ল, ওপর থেকে নামিয়ে 
দেওয়া হল দড়ির সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে কিশোর-কিশোরী দুটি উঠে গেল অনায়াসে। কিনতু জ্ঞানদানন্দিনী উঠবেন কী করে ? 
তিনি অবশ্য কিছুতেই পিছ-পা নন। আঁচল জড়িয়ে নিলেন কোমরে, জুতো খুলে ফেলে তীর স্থলপদ্মের মতন কোমল পা 
রাখলেন সিঁড়িতে, জ্যোতিরিন্ত্রনাথ ও রবি তাকে ধরে রইল দু'দিকে। তিনি মুচকি হেসে বললেন, এক সময় আমি গাছে 
চড়তে পারতাম, তা জানো না বুঝি? 

এর পর বেশ সাবলীলভাবেই তিনি উঠে গেলেন ডেকে। অক্ষয়চন্্রকে ওপরে তোলাই বরং কষ্টকর হল। তিনি বারবার 
সভয়ে বলতে লাগলেন, পড়ে যাব, পড়ে যাব, ওরে বাবা, সিঁড়িটা দোলে যে! 

নীচের তলা সাধারণ যাত্রীদের জন্য । ওপর তলায় রয়েছে তিনটি ক্যাবিন ও প্রশস্ত ডেক, এ যাত্রায় সম্পূর্ণ 

ওপর তলাটিই মালিকদের জন্য সংরক্ষিত। ডেকের ওপর রয়েছে কয়েকটি বড় বড় রঙিন ছাতা ও অনেকগুলি চেয়ার । 
আগের রাতেই কয়েকজন ভৃত্য ও পাচককে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরা সবাই ওপর তলার ডেকে সুপ্রতিষ্ঠিত হবার 
একটু পরেই ভৃত্যরা গরম গরম নিমকি ও চা নিয়ে এল। 

জাহাজ চলতে শুরু করতেই ঝাপটা মারল প্রবল বাতাস। আর: যেন বাতাসের বেগ: বেশি প্রবল। পোশাক সামলে 
রাখাই অসম্ভব হয়ে পড়ল, ধুতি ফুলে ওঠে, জামা ওপরের দিকে উঠে যায়। সবচেয়ে অসুবিধেয় পড়লেন 
তিনি প্রাণপণে শাড়ি সামলাচ্ছেন, এর মধ্যে তার খোঁপা খুলে গিয়ে চুলগুলি দাপাদাপি করতে লাগল নাগিনীর মতন। 
অনার মুখের চুরুট উড়ে লিয়ে পড়ল জলে। এই সব কিছুই প্রবল কৌতুকের, হেসে 'একেবারে গড়াগড়ি দিতে লাগল 


হান সে নেই। এই জাহাজটিকে মনের মতন সাজাবার যার বড় সাধ 
ছিল, সে নেই। স্বামীর এই দুঃসাহসিক উদ্যোগে যে হতে চেয়েছিল, সে কোথায় হারিয়ে গেছে। কাদম্বরীর মৃত্যু 
হয়েছে ঠিক এক মাস আগে, এর মধ্যেই যেন তার স্মৃতি নিশ্চিহ্ন হয়ে গেছে সকলের মন থেকে। কাদম্বরীর কেউ নামও 
উচ্চারণ করছে না একবারও । 


১৭৬ 


জাহাজের খালাসিরা মালিকপক্ষের এই দলটিকে দেখে বুঝতেই পারবে না, এক মাস আগে কত বড় একটা শোকের 
ঝড় বয়ে গেছে এই পরিবারে । এঁরা ত্যারিস্টোক্র্যাট, বাইরের লোকেদের সামনে এঁরা কখনও শোক-দুঃখের প্রকাশ ঘটান 
না। সাধারণ মানুষদের সামনে কোনও আবেগ বা উচ্ছ্বাস দেখানোও অভিজাতদের স্বভাব নয়, এঁরা সব সময় অঞ্চল ৷ জন্ম- 
সম্পর্কেও এদের মূল্যবোধ পৃথক মৃত্যু তো একটি অমোঘ ঘটনা, যা কিছুতেই ফেরানো যায় না, তা নিয়ে অনর্থক 
র পর দিন হা-হুতাশ করে চলে নিতান্ত পাচপেঁচি ধরনের লোকেরা । 

একটি মৃত্যুর জন্য অন্য সব কিছু থেমেও থাকতে পারে না। 
জাহাজের ব্যবসায়ে অতি গভীরভাবে জড়িয়ে পড়েছেন জ্যোতিরিন্দ্রনাথ। মাত্র সাত হাজার টাকায় নিলামে ডেকে এই 
জাহাজের খোলটি কিনে ভেবেছিলেন বুঝি খুব সস্তায় পেয়েছেন। কিন্তু মেরামতি করাতে গিয়ে দেখলেন, ঢাকের দায়ে 
মনসা বিকোনোর মতন অবস্থা । এর মধ্যেই লক্ষাধিক মুদ্রা ব্যয় হয়ে গেছে । আরও কিছু যন্ত্রপাতির প্রয়োজন, কিন্তু বিলম্ব 
করার আর উপায় নেই। কাদন্বরীর আকস্মিক মৃত্যুতে কয়েক দিনের জন্য সব ছেদ পড়েছিল, আরও দিন নষ্ট হলে সমস্ত 
উদ্যোগটাই পণ্ড হয়ে যাবে । 

কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেললাইন পাতা হয়েছে, এখন খুলনা থেকে বরিশাল পর্যন্ত যাত্রী ও মালবহনের চাহিদা 
অত্যন্ত বেড়ে গেছে, এই জলপথে জাহাজ চালাল প্রচুর লাভ হবার কথা ৷ জ্যোতিরিন্দ্রনাথের হিসাবটা ঠিকই ছিল, কিন্তু এর 
মধ্যে একটা বিলিতি কোম্পানি এসে পড়ল। এখন প্রতিযোগিতায় সেই বিলিতি ফ্লোটিলা কোম্পানিকে হঠিয়ে দেওয়া ছাড়া 
গত্যন্তর নেই। একখানা জাহাজে হবে না, সেই জন্য জ্যোতিরিন্দত্রনাথ আরও চারখানা জাহাজ কেনার জন্য বায়না 
দিয়েছেন। তীর প্রায় সর্বস্ব এখন এই ব্যবসায়ে নিয়োজিত। 

এক হাতে মাথার চুল চেপে ধরে ডেকের রেলিং ধরে দাড়িয়ে আছে রবি। চলন্ত জাহাজ থেকে গঙ্গাতীরে শোভা অতি 
অপরূপ । মাঝে মাঝে চোখে পড়ে স্নানের ঘাট, গাছপালার ফাক দিয়ে একটা পায়ে চলা পথ এসে মিশেছে ঘাটে, গ্রামের 
মেয়েরা কলসি কাখে জল নেবার জন্য জলে নামছে শাড়ি ভিজিয়ে, বাচ্চারা দাপাদাপি করছে হাটু জলে-কাদায়, পাশেই 
একটা ভাঙা মন্দির, তার চাতালে বসে আছে একতারা হাতে এক বৈরাগী । কোথাও পরপর কয়েকটি গাছপালা ছায়া কুটির, 
নিশ্চিন্তে ঘাস খেয়ে চলেছে গরু, কোথাও একদল নারীপুরুষ কোমরে হাত দিয়ে কোন্দল করছে, কিন্তু এ সবই নিঃশব্দ 
ছবি। জাহাজের ইঞ্জিনের প্রবল ধক-ধক শব্দে অন্য সব শব্দ চাপা পড়ে যায়। . 

তটরেখায় মনুষ্য বসতির তুলনায় ফাকা জায়গাই বেশি । এক এক জায়গায় শুধু নিঃস্ব প্রান্তর, আবার কোথাও অসংখ্য 
গাছ জড়ামড়ি করে আছে। যেন নিবিড় বন। রবি এইসব দৃশ্যের দিকে তাকিয়ে আছে। রবি এইসব দৃশ্য দেখছে না। এমন 
হয়, মানুষ কোনও বস্তুর দিকে চেয়ে থাকে, দেখে অন্য কিছু। স্থান ও কালের মধ্যে বিভ্রম ঘটে । 

এই গঙ্গার দু তীরের রূপ রবি আগেও দেখেছে । নৌকোয়, বিকেলের পড়ন্ত আলোয় । সে নৌকোতে থাকতেন 
কাদন্বরী, আলগা সাজ, দীপ্তিময়ী মুখ, চোখ দুটি বিশ্বয়-মুগ্ধ। গাছপালার প্রতি ছিল তার প্রগাঢ় ভালোবাসা । মাঝে মাঝে 
বলতেন, দেখো, দেখো, রবি, একটা গাছ কতখানি জলের ওপর ঝুঁকে আছে, যেন-নদীকে কোনও গোপন কথা 
জানাচ্ছে কানে কানে । সেই কাদম্বরী আর নেই, তা কি হতে পারে? রবি যেন কাদন্বরীর চোখ দিয়েই এখন দেখছে তীরের 
বৃক্ষরাজি। যেন ওইসব গাছের আড়ালে হঠাৎ দেখতে পাওয়া যাবে মোরান সাহেবের বাগানবাড়ি। উদ্গত অশ্রু বাষ্প হয়ে 
সব 20555758559 

! 


জ্ঞানদানন্দিনী রবির পাশে এসে দাড়ালেন। আবার খোঁপা বেঁধে আধ-ঘোমটা দিয়েছেন মাথায় । রবি অনেকক্ষণ 
১৭797859549 

? 

রবি মুখ ফেরাল। হাসল জোর করে। 

জ্ঞানদানন্দিনী জিজ্ঞেস করলেন, ওই যে অনেক পালতোলা নৌকো, একই রকম দেখতে উল্টো দিকে যাচ্ছে, মানুষ 
ভর্তি, ওরা কোথায় যাচ্ছে ঃ এদিকে কোনও মেলা-টেলা আছে নাকি? 

রবি বলল, না, ওগুলো অফিসের পান্সি, আজকাল অনেক মানুষ দূর-দূর থেকে এইসব পান্সিতে চেপে কলকাতায় 
অফিস করতে যায়।' 

বললেন, আর ওই যে বড় বড় থুমবো থুমবো জিনিসগুলো, ওগুলো বুঝি গাধাবোট ? 

রবি ঘাড় নেড়ে সম্মতি জানাল। 

জ্ঞানদানন্দিনী আবার বললেন, রবি, তোমাকে কিন্তু এই যাত্রার বিবরণ লিখতে হবে । সেই যে আগে একবার ইওরোপ 
যাবার সময় জাহাজের কথা লিখেছিল ! 

সুরেন আর ইন্দিরা ডেকের আনাচে-কানাচে ঘুরছিল। এই সময় ইন্দিরা এসে বলল, মা, আমরা একবার নীচে যাব ? 
পুরো জাহাজটা দেখে আসব? 

জ্ঞানদানন্দিনী বললেন, যাও, রবিকাকার সঙ্গে যাও। রবি, তুমি ওদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনো। 

জ্ঞানদানন্দিনী চোখের ইঙ্গিতও করলেন। বাধ্য ছেলের মতন রবি ভাইপো-ভাইঝি দু'জনকে নিয়ে নেমে গেল নিচে। 

বাতাসের উৎপাতে অক্ষয়চন্দ্র আগেই নীচে গিয়ে যাত্রীদের সঙ্গে বসেছেন। ওপরে চুরুট টানার আরাম নেই। 
এখানকার ডেক এখন ফাকা জ্যোতিরিন্দ্রনাথ একা ক্যাবিনে ঢুকে শুয়ে পড়েছেন। 

জ্ঞানদানন্দিনী ধীর পায়ে সেই ক্যাবিনে প্রবেশ করলেন। | 

দুগ্ধ-শুভ্র বিছানায় চিত হয়ে শুয়ে আছেন জ্যোতিরিন্্রনাথ । থিক দেবতার মতন রূপবান এই যুবার মুখখানি শুধু 
বিমর্ষ । চক্ষু দুটি খোলা, শূন্য দৃষ্টি জ্ঞানদানন্দিনী তার পাশে এসে দীড়াতেও তিনি কোনও কথা বললেন না। 


প্রথম আলো (১ম)__২৩ ১৭৭ 


জ্ঞানদানন্দিনীও বললেন না কিছু ৷ তার ব্যক্তিত্ব ও উপস্থিতির উত্তাপ দিতে লাগলেন দেবরকে । নিঃশব্দে কাটল কয়েক 
রিনিতার না লোড রি 
কী হয়ে গেল, মেজ বউঠান ! ও কেন চলে গেল ? আমায় আগে কিছু জানায়নি, কোনও ইঙ্গিত দেয়নি, আমি ভাবতাম, ও 
আপন মনে থাকে । হঠাৎ...কেন... সবাই আমার দিকে এমনভাবে তাকায় 

সঙ্গে সঙ্গে কিছু উত্তর দিলেন না। তিনি তার এই সমবয়েসী, প্রিয় দেবরটিকে আরও কিছুক্ষণ বিলাপ 

করতে দিলেন। ওর মধ্যে যা আছে সব মুক্ত করে দিক। একজনকে তো সব বলতে হবে, ওর যে আর কেউ নেই। 

খানিক বাদে তিনি মৃদু অথচ দৃঢ় গলায় বললেন, ও ভুল করেছে। ও নিজের সর্বনাশ করেছে। ও আমাদের পরিবারে 
ভরি বরং বেচেছে ! 

জ্যোতি উঠে বসলেন, হি দৃষ্টিতে তাকিরে রইলেন ভরাতৃজায়ার মুখের দিকে। দুর্গ প্রতিমার মতন সেই 
সোডা ভুল, উর দুটি চোধ, কোল, ছালি মাখানো রা দুই ও এই রী হি 


জ্ঞানদানন্দিনী দু'হাত বাড়িয়ে জ্যোতিরিন্্রনাথের মুখখানি টেনে এনে চেপে ধরলেন তার বুকে । বীধভাঙা বন্যার মতন 
চোখের জলে জ্যোতিরিন্ত্রনাথ ভেজাতে লাগলেন সেই কোমল আশ্রয় । 

জ্ঞানদানন্দিনী তাঁর মাথায় চুলে 'আঙুল চালাতে চালাতে বলতে লাগলেন, আমি তোমাকে কিছুতেই ভেঙে পড়তে দেব 
না, নতুন। যে-গেছে সে তো গেছেই, আমি তো আছি তোমার জন্য । তোমাকে শক্ত হতে হবে । তোমার মেজদাদা দূরে 
দূরে থাকেন, বড়দাদা আপনভোলা মানুষ, বাবামশাই সবচেয়ে বেশি ভরসা রাখেন তোমার ওপর, সমাজের দায়িত্ব 
তোমাকে দিয়েছেন, তা ছাড়া এখন তুমি যে-কাজে নেমেছ, সাহেবদের সঙ্গে প্রতিযোগিতায় তোমাকে তোমাকে জয়ী হতেই হবে। 
আমি সর্বক্ষণ আছি তোমার পাশে । 

জ্যোতিরিন্ত্রনাথ কান্না থামাতে পারছেন না। এক মাস পরে এই প্রথমে তিনি শিশুর মতন কীদছেন। জ্ঞানদানন্দিনী 
als তান অতি যত্নের আঙুল দিয়ে মুছে দিতে লাগলেন অশ্রু ৷ দু'জনের দৃষ্টিতে একই বাসনার 


হাট পে য় সিড়ি দিয়ে পাপ করতে করতে উঠে এর ডেকে। তিনি চিৎকার করে 
ও জ্যোতিবাবুমশাই, সর্বনেশে কাণ্ড, এ জাহাজে কাপ্তান নেই, এ যে কর্ণধারহীন তরণী, আমরা কি নিরুদ্দেশে 
মাছি নবি ও জোরিবারমপহি. 
জ্যোতিরিন্দ্রনাথ 


নিজেকে সংযত করে দ্রুত বেরিয়ে এলেন ক্যাবিন থেকে । রবিরাও ওপরে উঠে আসছে, তাদের কাছে 
জিজ্ঞাসাবাদ করে জানলেন, সত্যিই এ জাহাজের ক্যাপ্টেন পলাতক । জ্ঞোতিরিন্ত্রনাথ নিজের কপালে একটা চাপড় 
মারলেন। 


এ জাহাজের ক্যাপ্টেন বা কমান্ডার একজন ফরাসি। সে কাজে অতি দক্ষ । ইওরোপের বিভিন্ন দেশ থেকে অনেক 
ভাগ্যান্বেধীই ভারতে জীবিকার সন্ধানে । ভারত অতুল সম্পদ আর সম্ভাবনার দেশ৷ ঝাঁকে ঝাঁকে শ্বেতাঙ্গরা এদেশে 
এসে কিছু না-কিছু চাকরি পেয়ে যায়। ফরাসিদের প্রতি জ্যোতিরিন্্রনাথের কিছুটা দুর্বলতা আছে। একসময় তাদের বাড়িতে 
একজন ফরাসিকে রাধুনি হিসেবে রাখা হয়েছিল৷ সে যেমন ভালো ভালো রান্না খাওয়াত ; তেমন ফরাসি ভাষাও শেখাত। 
জাহাজের জন্য যে ফরাসিটিকে রাখা হয়েছে, সে অনেক রকম কাজ জানে, জাহাজের যে-কোনও কলকজ্া মেরামত করে 
ফেলতে পারে । অনেক গুণের মধ্যে লোকটির একটি মাত্র দোষ, মাসে একবার সে সাঙ্মাতিক মাতাল হয় । তখন আর তার 
বাহ্যজ্ঞান থাকে না, অন্তত দু'দিনের আগে তার নেশাও কাটে না। আজ সরোজিনীর সত্যিকারের যাত্রা শুরু হবে, এই 
আনন্দে নিশ্চয়ই সে গতকাল রাতে কোনও পানশালায় গিয়ে প্রচুর মদ্যপান করে অজ্ঞান হয়ে আছে। 

এখন আর ফেরা যায় না। অথচ সকলেরই মুখ শুকিয়ে গেছে ভয়ে । ক্যাপ্টেন ছাড়া জাহাজ তো দিশাহারা ৷ 

অন্যান্য কর্মচারিদের সঙ্গে কথাবার্তা বললেন। কয়েকজন তীকে আশ্বাস দিল যে তারা ক্যাপ্টেনের কাছ 
সি তারা অনায়াসে জাহাজ চালিয়ে নিয়ে যেতে পারবে ! 

করুণাময় পরম্ত্রক্মকে স্মরণ করে জ্যোতিরিন্্র বললেন, তা হলে চলুক ! 

ইঞ্জিনে গর্জন তুলে, ধূম উদৃগিরণ করতে করতে নদীর বুক ধরে এগিয়ে চলল এই অর্ণবপোত ছিপ্রহর নির্বিঘ্নে পার 
হল বটে, কিন্তু বিকেলে দিকে শুরু হয়ে গেল মহা কোলাহল। সকলের গলা ছাপিয়ে কে যেন ভয়ার্ত স্বরে চিৎকার করতে 
লাগল, এই এই, রাখ রাখ, থাম থাম ! 

ডেক থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, নদীর মাঝখানে একটি কালো রঙের লোহার বয়া ছুটে আসছে জাহাজটির দিকে। 
অর্থাৎ জাহাজটিই গৌয়ারের মতন সেই স্থির বয়াটির প্রতি সোজা ধেয়ে চলেছে। কিছুতেই জাহাজের মুখ ঘোরানো যাচ্ছে 
না। ওই লোহার বয়াটির ওপর যেন বসে আছেন নিয়তি ঠাকুরুন, একবার ধাক্কা মারলেই সব শেষ । সকলের চক্ষু কপালে 
উঠেছে, ভয়ে কণ্ঠ এমন শুষ্ক হয়ে গেছে যে চিৎকার করতেও পারছে না। দেখতে দেখতে সত্যিই প্রবল জোরে একটি 
সংঘর্ষ হল বয়াটির সঙ্গে। দুলে উঠল জাহাজ, ঝনঝন শব্দে পড়ল পেয়ালা-পিরিচ, অক্ষয়চন্ত্র রেলিং আঁকড়ে ধরেও 
সামলাতে পারলেন না, হুমড়ি খেয়ে পড়লেন ডেকে, সুরেন আর ইন্দিরা রবিকে চেপে ধরে আছে! 

এর পর বুঝি সলিল-সমাধি ! জাহাজটি থরথর করে কাপছে বটে কিন্তু এখনও হেলে পড়েনি। জ্যোতিরিন্্রনাথ আগে 
থেকেই ছিলেন ইঞ্জিন ঘরে । খানিক বাদে ফিরে এসে বললেন, খুব বড় রকম একটা বিপদ এড়ানো গেছে। জাহাজের খোল 
ফুটো হয়নি, তবে এই ধাক্কায় ইঞ্জিনের জোড় খুলে গেছে দু'এক জায়গায়। সে সব আবার জোড়া লাগিয়ে কালকেই আবার 
যাত্রা শুরু করা যাবে । আপাতত এখানেই নোঙর ফেলা হল। 

গঙ্গা এখানে বেশ চওড়া, গোধুলিবেলায় দুই তীর অস্পষ্ট হয়ে গেছে। বাতাস আর প্রবল নয়, এখন মধুর ৷ 

গান-বাজনা করে নিশ্চিন্ত আনন্দে কাটানো যায়। বিকেলের জলখাবার এল, মোহনভোগ, গরম লুচি, পাতলা 


১৭৮ 


ক্ষির। তার পর এল সুরার পাত্র। অক্ষয়চন্ত্র একটার পর একটা চুরুট টেনে ছোটদের নানারকম গল্প শোনাচ্ছেন, 


বলে ডেকেছিলেন, ডেকে অনুরোধ করেছিলেন, ভানু, তুমি একটা গান শোনাও, নতুন গান। রবি তৎক্ষণাৎ বানাতে বানাতে 
গেয়েছিল, মরণ রে তুঁহু মম শ্যাম সমান... । ৃ 
ঘোর ভাঙিয়ে দিয়ে জ্ঞানদানন্দিনী বললেন, কী ভাবছ, রবি ? শোনো, আজ সারা দিন যা খা হল, তুমি আজ রাক্তিরেই 
লিখে ফেলবে । আমরা সবাই শুনব ! 
_.. অক্ষয়চন্ত্র বললেন, দেবী, আজ আমরা আর একটু হলেই স্বখাত সঙলিলে ডুবতে বসেছিলাম । লেখাটেখা সব মাথায় 
উঠত ! খবরের কাগজে চার লাইন খবর বেরুত ! 
হাসতে হাসতে বললেন, মাত্র চার লাইন ! এত বড় একটা জাহাজ। 
অক্ষয়চন্দ্র বললেন, তা ছাড়া আর কি ! এরকম অহরহ কত জাহাজডুবি হচ্ছে ! জ্যোতিবাবুমশাই বিখ্যাত ব্যক্তি, তার 
নামটি ছাপা হত, আমরা সবাই “অন্যান্য' ! 
জ্ঞানদানন্দিনী বললেন, কেন, রবির নাম ছাপা হত না বলছেন? রবিও তো একজন গ্রন্থকার ! 
অক্ষয়চন্দ্র বললেন, ওরকম কত গ্রন্থকার আছে ! আজকাল তো যে দু'পাতা লেখাপড়া শেখে, সে-ই কাব্যরচনা শুরু 
করে। না, না, রবি, তুমি রাগ করো না, তোমার কবিতা খারাপ বলছি না, তঘে এখনও তো তোমার বই কেউ কেনে না, 
বিশেষ কেউ তোমার নাম জানে না। 
অক্ষয়চন্দ্রের কথার ভঙ্গিতে সবাই হেসে কুটিকুটি। 
জ্ঞানদানন্দিনী বললেন, চৌধুরীমশাই, কাগজে না হয় না-ই ছাপা হত, কিন্তু আমরা সবাই মিলে মরলে আমাদের চেনা 
মানুষেরা কী বলত ? মৃত্যুর পরে আমাদের সম্পর্কে কে কী বলে, তা খুব জানতে ইচ্ছে করে। 
অক্ষয়চন্ত্র বললেন, আমি মানুষ চিনি। কে কী ভাবে তা বুঝি ! বলব ? আগে নিজের সম্পর্কে বলি ! আমার গৃহিণী 
স্বস্তির নিশ্বাস ফেলে বলতেন, গেছে, আপদ গেছে ! অনেক দিন ধরেই আমার বিধবা হয়ে আবার বিয়ে করার বাসনা ছিল, 
এবার সেই সাধ মেটানো যাবে ! 
“_ জ্ঞানদানন্দিনী বললেন, ওমা, কী খারাপ কথা ! দীড়ান, আপনার স্ত্রীকে আমি বলে দেব ! 
জ্যোতিরিন্দরনাথ জিজ্ঞেস করলেন, আমার সম্পর্কে বন্ধু-বান্ধবরা কী বলত ?. 
অক্ষয়চন্ত্র বললেন, খুব দুঃখ করত সবাই । আপনি যে দেদার খচর করেন, সবাইকে খাওয়ান । দুঃখ করবে না ? হা- 
হুতাশ করে সবাই বলত, আহা, অত বড় মানুষটা চলে গেল ! ওর বেশ দেমাক ছিল বটে, নাকটাও উঁচু। 
জ্যোতিরিন্্রনাথ উঁচু গলায় হেসে বললেন, বটে, বটে, আমার সম্পর্কে এই আপনার ধারণা ? আর রবি সম্পর্কে ? 
অক্ষয়চন্দ্র বললেন, রবি সম্পর্কে বলত, আহা, অমন মহদাশয় মানুষটি চলে গেল । এমনটি আর হবে না ! না হলেই 
'বাক্ষতি কী ! সময় হয়েছে চলে গেছে ! কী যে সব পদ্য লিখত, ধোয়া ধোয়া, ভাবালুতায় ভরা-_ 
বললেন, আমার সম্বন্ধে ? আমার সম্বন্ধে ? 
অক্ষয়চন্দ্র ভুরু তুলে বললেন, দেবী, শুনে রাগ করবেন না তো! 
বললেন, তোমার যা কথা... তা শুনে কেউ রাগ করতে পারে ? বল, বল... 
অক্ষয়চন্দ্র ছদ্ম গা্ীর্যের সঙ্গে বললেন, আপনার জন্য কত মানুষ যে কেঁদে-ভাসাত, তার ঠিক নেই। কেঁদে গড়াগড়ি 
দিতে দিতে বলত, ইন্ত্রপতন হয়ে গেল গো ! দোষে গুণে মিলিয়ে মানুষটা ছিল_ যেমন তেমন হোক. তবু তো ঘরটা জুড়ে 
ছিল ! আহা কত দয়া ছিল, আবার মেজাজ হলে একসঙ্গে তিনটে ব্যাটাছেলের মুণু নিয়ে গেণুয়া খেলতে পারত... মেয়ে 
তো নয়, রায়বাঘিনী, এমন অসময়ে সংসার শূন্য করে কি যেতে হয়... 
হাসির কলরোল ছাপিয়ে গেল অন্যসর শব্দ। হাসি আর থামতেই চায় না। মৃত্যু নিয়ে বিশুদ্ধ কৌতুক।  . 
. হঠাৎ একসঙ্গে চুপ করে গেলেন সবাই। এঁরা সবাই বেঁচে আছেন বলেই মৃত্যু নিয়ে এমন রঙ্গ করতে পারছেন। কিন্তু 
একজন সত্যি সত্যি নেই। এক অভিমানিনী অনিবারণীয়ভাবে অদৃশ্য হয়ে গেছে, এই আসরে যার উপস্থিত. থাকার কথা 
ছিল। সকলেরই যেন মনে পড়ল সেই অভিমানিনীর মুখ, কিন্তু তার সম্পর্কে কেউ একটি কথাও উচ্চারণ করল না। 


8৪০ ॥ 


শেষ পর্যন্ত ভালোয় ভালোয় “সরোজিনী' খুলনা হয়ে পৌঁছল বরিশাল শহরে । সেখানে এক অভাবনীয় দৃশ্য দেখে 
রবির বুক ভরে গেল। ৃ 

জাহাজঘাটায় কাতারে কাতারে মানুষ জমা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বহু ছাত্র, উকিল-মোক্তার, হাকিম-জমিদার, 
দৌকানদার-মহাজন, সবাই সহর্ষে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছে। এই সব লোকদের এত উৎসাহের কারণ কী ? কলের জাহাজ 


১৭৯ 


১১৮5৮ 


5777৮ 
দাদা-ভাইরা, আমাদের কথা একবার শুনুন। তারপর যে-জাহাজে ইচ্ছে হয় যাবেন। আপনারা বাঙালি, বাঙালির জাহাজ 
থাকতে আপনারা ইরেজের জাহাজে যাবেন কেন? দেশের টাকা ফেন দেবেন বিদেশিদের ! সাহেবরা কি আমাদের মু 
বলে মনে করে ? কত রকম অপমান করে, মনে করে দেখুন ! আমাদের মঙ্গলের জন্যই ঠাকুরবাবুরা এখানে জাহাজ 
57515513৮15 

কিছু দোনামোনা করতে লাগল । কিছু যাত্রী ব্যস্ততার ভান করে চড়ে বসল নৌকোয়। সাহেবদের জাহাজ 
নিয়মিত নিরাপদে পৌঁছে দিচ্ছে। স্বদেশি জাহাজের ওপর কি সেই আস্থা রাখা যায় ? মাঝপথে যে ডুবে যাবে না তার ঠিক কী ? 

ছাত্ররা অনেক যাত্রীর হাত ধরে মিনতি করতে লাগল, কারুর কারুর পায়েও আছড়ে পড়ল । কয়েকখানা নৌকো এর 
মধ্যে মানুষ বোঝাই করে ছেড়ে দিয়েছে। একটি বারো-তেরো বছরের লুঙ্গি পরা ছেলে নদীতে নেমে পড়ে হাটু জলে 
দীড়িয়ে চিৎকার করতে লাগল, সাহেবগো জাহাজ থিকা আমাগো জাহাজ অনেক পেল্লায়...সাহেবগো জাহাজ দুলদুল করে, 
আমাগো জাহাজ কত শক্ত, ওই জাহাজ ঝড়ে ডুইব্যা যাবে, আমাগো জাহাজ ঝড়-তুফান গ্রাহ্য করে না, ও কত্তারা ওই 
জাহাজে গ্যালে একদিন না একদিন পরানডা যাবে। 

ছেলেটির কাণ্ড দেখে অনেকে হাসছে । রবির মনে হচ্ছে অন্য কথা । ইংরেজের সঙ্গেও যে প্রতিযোগিতায় নামা যায়, 
সাধারণ মানুষের মধ্যে এই চেতনা জাগল কী করে ? সিপাহি অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবার পর এ দেশের মানুষের মধ্যে 
বদ্ধমূল ধারণা জন্মে গিয়েছিল যে ইংরেজরা অপরাজেয় । শ্বেতাঙ্গ শাসকরা মহা শক্তিধর, তারা সব দিক দিয়েই কালো 
মানুষদের চেয়ে শ্রেষ্ঠ । আবার কি সেই ভুল ভাঙছে ? একটি সাধারণ কিশোরও সাহসের সঙ্গে সেই কথা বলতে পারছে। 

'সরোজিনী'র ওপরের ডেকে যেমন পড়িয়ে আছে ঠাকুরবাড়ির মালিকপক্ষ, সেইরকম ফ্লোটিলা কোম্পানির জাহাজের 
ডেকেও দাড়িয়ে রয়েছে দুটি ইংরেজ। একজন বিলেত থেকে সদ্য আগত, অন্যজন স্থানীয় । প্রথম ইংরেজটি মুখে পাইপ 
কামড়ে ধরে জিজ্ঞেস করল, তোমার কী মনে হয়, নেটিভরা ব্যবসা করতে পারবে? 

দ্বিতীয় ইংরেজটি মুখ থেকে. অনেকখানি অবজ্ঞার বাতাস ছেড়ে শব্দ করল, ফিউ ! তারপর বলল, ব্যবসা করবে 
বাঙালিরা ? এরা দালালি আর জমিদারগিরি ছাড়া আর কিছু জানে না। ব্যবসা করতে গেলে ধৈর্য লাগে, সেটাই বাঙালিদের 
নেই যে ! এরা চাকরি খুঁজে নিশ্চিন্ত হতে চায়। 

প্রথম সাহেবটি বলল, যাবে যা ওদের দৌড় কতখানি ! 

দ্বিতীয় সাহেবটি বলল, ওরা আড়কাঠি লাগিয়ে আমাদের যাত্রীদের ফেরাবার চেষ্টা করছে। পুলিশে খবর দিই, কয়েক 


ঘা ঠ্যাঙানি খেলেই এই নেটিভরা কুত্তার মতন পালায়। 
প্রথম সাহেবটি বলল, না, না, পুলিশ ডাকবায কথা মনেও ছান দি না। তাতে উত্তেজনা বাড়বে, আমাদের জাহাজ 
একেবারে বয়কট করার ডাক দিয়ে ফেলতে পারে। এখন কিছুটা লাফালাফি করছে, করতে দাও ! 


শেষ পর্যন্ত দেখা গেল, ফ্লোটিলার জাহাজের অর্ধেক যাত্রীই চলে এল “সরোজিনী'র দিকে। প্রথম দিনের পক্ষে এটা 
একটা বিরাট জয় বলতে হবে। সগৌরবে ভো বাজাতে বাজাতে “সরোজিনী' চলল খুলনার দিকে। 

দু'দিন পর বরিশালের এক সভায় সংবর্ধনা জানানো হল জ্যোতিরিন্্রনাথকে ৷ হিন্দু-মুসলমান নির্বিশেষে বহু মানুষ 
সেখানে উপস্থিত । দেবদারু গাছের পাতা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে দ্বার । ছাত্ররা শহরে হ্যান্ডবিল বিলি করেছে, 

টিন 25845 ফুলের মালা পরিয়ে অভিনন্দন 
জানালেন। অভিভূত জ্যোতিরিন্ত্রনা আবেগমথিত গলায় বললেন, আপনারা যে অনেকেই এই মনোভাব 
ব্যক্ত করেছেন যে এটা আপনাদেরই জাহাজ, তাতেই আমি ধন্য। সত্যিই এটা আমার জাহাজ নয়, এটা আমার 
স্বদেশবাসীর জাহাজ ! 

এই উপলক্ষে গানও বীধা হয়েছে। একদল সমবেত স্বরে নগরে সংকীর্তনের সুরে গাইল : 

(ও ভাই) দেখ, সব ঘুমিয়ে অচেতন হয়ে 
দেশের দশা একবার করে না স্মরণ 


ফরাসি ক্যাপ্টেনটি এসে কাজে যোগ দিয়েছে, নিয়মিত যাতায়াত করতে লাগল ‘সরোজিনী', যাত্রীসংখ্যা রোজই 
বাড়ছে, “স্বদেশী” ও “বঙ্গলক্ষ্মী' নামে আরও দুটি জাহাজ চলে এল । এই সব জাহাজ যখন যায়, নদীর দু'ধারে সারবন্দি হয়ে 
দাড়িয়ে থাকে মানুষ, দেশের নামে জয়ধ্বনি দেয়। 

ছেলে-মেয়েদের স্কুল খুলে যাবে, জ্ঞানদানন্দিনী আর দেরি করতে পারবেন না। জ্যোতিরিন্দ্রনাথ স্বয়ং সব কিছু 
ৰ লে “সরোজিনী'র ক্যাবিনেই আস্তানা গাড়লেন, রবিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে এলেন 


১৮০ 


খবার রবি আর মেজো বউঠানের সঙ্গে সার্কুলার রোডের বাড়িতে গেল না, সে এল জোড়াসাকোয় । বাবামশাইয়ের 

শে তাকে জমিদারির কাজকর্ম দেখতে হবে। এখন জ্যোতিরিন্্রনাথও এখানে থাকতে পারবেন না, সুতরাং রবির 
দায়িত্ব আরও বেশি। প্রতিদিন সেরেস্তায় বসে সে হিসেবপত্র বুঝে নিতে লাগল । সেইসঙ্গে চলল তার লেখালেখি ও নতুন 
বইয়ের প্রুফ দেখা । 

কাদম্বরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে ‘ভারতী’ পত্রিকারও মৃত্যু হতে যাচ্ছিল। দ্বিজেন্রনাথ ও জ্যোতিরিন্্নাথ দু'জনেই জানিয়ে 
দিয়েছিলেন, তারা আর এ পত্রিকা চালাতে পারবেন না। তখন স্বর্ণকুমারী এগিয়ে এলেন, তিনি ওই পত্রিকার ভার নিতে 
চান। সংবাদপত্রে ঘোষণা করে 'ভারতী*র মালিকানা দিয়ে দেওয়া হল স্বর্ণকুমারীকে। রবিকে তো প্রতি সংখ্যায় লিখতেই 
হবে আগের মতন। 

আগে জৌড়াসাঁকোর বাড়িতে রবির জন্য বরাদ্দ ছিল একখানি ঘর । বরিশাল থেকে ফিরে এসে সে দেখল, দোতলায় 
মিস্তিরি লেগে গেছে, রবির জন্য নিজস্ব একটি বৈঠকখানা ঘর প্রস্তুত হচ্ছে, সেইসঙ্গে একটু রান্নার জায়গা ও স্নানের জায়গা 
এবং খানিকটা বারান্দা । দেবেন্দ্রনাথের সন্তানরা বিবাহের পর এরকম একটি পৃথক মহলের অধিকারী হয়। 

. ঘরের মধ্যে মিস্তিরিরা ঘোরাঘুরি করলে লেখাপড়ার অসুবিধে হয় খুবই । তিনতলায় জ্যোতিরিন্দ্রনাথের মহলটা খালি 
পড়ে আছে, আগে রবি যখন-তখন ওখানেই চলে যেত, এখন একবারও যায় না। মিস্তিরিরা দেয়াল রং করছে, মেঝেতে 
ম্যাটিং আঁটছে, তারই একপাশে রবি চেয়ার-টেবিল পেতে প্রুফ দেখে। রাত্তিরে মশারি না টাঙিয়েই ঘুমিয়ে পড়ে ৷ রবির স্ত্রী 
মৃণালিনী এখনও জ্ঞানদানন্দিনীর কাছে থেকে লরেটো স্কুলে পড়তে যাচ্ছে। সুরেন-ইন্দিরার সমবয়েসী হলেও সে 
লেখাপড়ায় অনেক পিছিয়ে, তার ওই ইংরেজি স্কুলে যেতে ভালো লাগে না, রবিও. এ কথাটা শুনেছে কিন্তু কোনও 
প্রতিক্রিয়া দেখায়নি। মৃণালিনী এখন এ বাড়িতে এসে কী করবে ? মেজো বউঠান তাকে মানুষ করতে চান, দেখুন চেষ্টা 
করে! 

কাদম্বরী নেই, একসময় এই বাড়িতে কাদম্বরীই ছিলেন রবির প্রধান. অবলম্বন, এখন তার অনস্তিত্ব যে রবির মনে 
কতখানি শূন্যতা সৃষ্টি করেছে, তা সে নিজেই যেন জানে না। প্রকাশ্যে হুতাশের তো প্রশ্নই ওঠে না, বিরলেও রোদন করে 
নাসে। রমণী তার সংসারে কলঙ্ক দিয়ে যায়, সে জন্য তার প্রসঙ্গ তোলাই যেন এ বাড়িতে নিষিদ্ধ হয়ে গেছে, 
রবিও তা মেনে নিয়েছে। নিজেকে সে নানা কাজে ব্যস্ত রাখে । 

. তার মধ্যেও মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায় রবি. কাদম্বরীর শরীর সে শ্মশানে পুড়তে দেখেছে। যে-নারীকে ঘিরে 
ছিল রবির কত শত কবিতা, সেই বরবর্ণিকীকে পুড়িয়ে ছাই করে দিল আগুন, তবু রবির মনে হয়; তিনি আছেন, কোথাও 
না কোথাও রয়েছেন এখনও । বিশ্বাস-অবিশ্বাসের অনেক উর্ধ্বে এই অনুভূতি, এক এক সময় রবির মনে হয়, মুখ তুলে 
তাকালেই সে দেখতে পাবে নতুন বউঠানের কৌতুক-হাস্য মাখা মুখখানি । রবির এই অন্যমনঙ্কতা অন্য কেউ লক্ষ করলেই 
সে সচেতন হয়ে যায়, জোর করে আবার মন দেয় কাজে । . 

রবির মুখে এখন নবীন তৃণের মতন অল্প অল্প দাড়ি, সাজ-পৌশাকের দিকে মন নেই, ধুতির ওপর একটা উড়নি 
জড়িয়ে রাখে গায়ে । এক এক সময় সেই ভাবেই বেরিয়ে পড়ে রাস্তায়, থ্যাকার স্পিংসের দোকানে গিয়ে এক গাদা বই 
কেনে। প্রখ্যাত ঠাকুরবাড়ির কনিষ্ঠ পুত্রটি এরকম অতি সাধারণ পোশাকে পথ দিয়ে হেটে যাচ্ছে দেখে চেনাশুনো কেউ 
অবাক হয়ে থমকে 'দীড়ায়, রবি ভ্রুক্ষেপ করে না । মাঝে মাঝে স্নান করতে, খেতেও সে ভুলে যায়। ভূত্যরা খাবার নিয়ে 
সাধাসাধি করলে সে সামান্য কিছু মুখে দিয়েই পাত্রটি সরিয়ে দেয়, আহারে তার একেবারেই রুচি নেই। 

একমাত্র নিজের বইয়ের প্রুফ দেখার সময়ই রবির আর অন্য কোনও কথা মনে পড়ে না। কবিতাই তার আসল সত্তা, 
কবিতার মধ্যেই সে বসবাস করে । কবিতার. এক একটি শব্দ তাকে ঘণ্টার পর ঘন্টা মাতিয়ে রাখে, আবার কোনও শব্দের 
সঠিক প্রয়োগ না হলে রক্তক্ষরণের মতন একটা যন্ত্রণা হয়, যতক্ষণ না মনোমতন একটা শব্দ আসে, ততক্ষণ সেই যন্ত্রণা 
থেক নিষ্কৃতি নেই। প্রুফ দেখতে বসে রবি অনবরত কাটাকুটি করে, তখন তার বাহ্যজ্ঞান পর্যন্ত থাকে না। 

17855228554 
গিয়েছিল, উৎসর্গপত্রতে লেখা ছিল শুধু ‘তোমাকে দিলাম, কিন্তু সে বই রবি নতুন বউঠানের হাতে তুলে দিতে পারেনি ! 
তখন কাদন্বরীর শ্রাদ্ধের ব্যবস্থা চলছে। | 

এর মধ্যে ‘নলিনী’ নামে আর একটা চটি নাটকের বই বেরিয়ে গেছে, তারপর ছাপা শুরু হয়েছে “শৈশব সঙ্গীত’ । 
রবির কাব্যচর্চায় একেবারে শুরুর নিদর্শন কবিতাগুলি স্থান পেয়েছে এই বইতে । কয়েকদিন একটানা প্রুফ দেখার পর তার 
চিন্তা জাগল, এই গ্রন্থটি উৎসর্গ করা হবে কাকে ? রবির যে সব বই-ই নতুন বউঠান্‌কে দিতে ইচ্ছে হয়ত। মৃত কারুকে কি 
বই উৎসর্গ করা যায় ? তারপর সব বই একজনকে দিলে অন্যরা কেউ কিছু ভাববে ? সাটে লিখলেও সকলে বুঝে যায়। 
কিন্তু এই কবিতাগুলির সঙ্গে. যে নতুন বউঠানের অবিচ্ছেদ্য সম্পর্ক ! 

রবি একটা সাদা কাগজে প্রথমে লিখল : এ কবিতাগুলিও তোমাকে দিলাম । 

একটুক্ষণ সে দিকে তাকিয়ে থেকে সে আবার লিখল, বহুকাল হইল, তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকেই 
শুনাইতাম । ...তুমি যেখানেই থাক না কেন, এ লেখাগুলি তোমার চোখে পড়িবেই। 

হঠাৎ কী মনে হল, কাগজপত্র সব ফেলে রেখে রবি তরতর করে সিঁড়ি বেয়ে উঠে এল তিনতলায় ৷ শিকল খুলে সে 
হাট করে দিল দরজা । কাদন্বরী চলে যাবার পর রবি আর এখানে আসেনি । ভাঙা কাচগুলি শুধু পরিষ্কার করা হয়েছে, তা 
ছাড়া পাশাপাশি ঘর দুটি যেমন যেমন সাজানো দিল তেমনই আছে। বাগানের দিকে যে জানলা, সেই জানলার পাশে 
কাদসবরী প্রায়ই বসে থাকতেন । পালক্কটিতে এখনও বিছানা পাতা রয়েছে। টেবিলের ওপর রবিরই বই, “বউঠাকুরাণীর হাট' 
অর্ধেক খোলা । 

রবি অস্ফুট স্বরে ডাকল, নতুন বউঠান ! 

বিকেল শেষ হয়ে এসেছে, ঘরের মধ্যে একটু একটু অন্ধকার ৷ অনেক দিন এ মহলে আর বাতি জ্বলে না। 

১৮১ 


রবি এ-ঘর ও-ঘর ঘুরতে লাগল, হাত বুলোতে লাগল নানান আসবাবে, আর মাঝে মাঝে ডাকতে লাগল, নতুন 
বউঠান, নতুন বউঠান ! 

রবির মনের একটা অংশ জানে, কেউ সাড়া দেবে না। সে যে শ্বশান দেখে এসেছে । তবু তার ডাকতে ইচ্ছে করছে। মনের 
অন্য একটা অংশ যেন বলছে, অসন্ভবের পরেও তো আরও অসম্ভব থাকে, সেই চরম অসম্ভব কি কখনও বাস্তব-সন্ভব হয় না? 

বারান্দায় সার-সার ফুলগাছের টব। এই সব গাছ কাদস্বরীর নিজের হাতে লাগানো, এর মধ্যে অনেক গাছ শুষ্ক, বিবর্ণ 
হয়ে গেছে, অনেকদিন কেউ জল দেয় না। রবিকে দেখে কয়েকদিন গাছ যেন দুলে দুলে অভিযোগ জানাতে লাগল স্নানের 
ঘরের একটা গামলায় এখনও পুরনো জল রয়ে গেছে, তার ওপর পাতলা ধুলোর সব পড়েছে, হয়তো এই জলেই কাদন্বরী 
9074৮৮14441 


সারা রাত রবি শুয়ে রইল সেই বারান্দার মেঝেতে । মাঝখানে বৌপে বৃষ্টি এল একবার, রবির সর্বাঙ্গ ভিজিয়ে দিল, 
45782, ০809 তবু এখানে শুয়ে থাকতে তার ভালো 
লাগছে, সে যেন নতুন বউঠানের 

সকালের দিকে রবির গায়ে জুর এসে গেল, তবু তার মনে একটা খুশি খুশি ভাব । নীচে নেমে গিয়ে, জুর অগ্রাহ্য করে 
সে মেতে গেলে কাজে। 

জবরটা অবশ্য সহজে ছাড়ল না, দু'দিন বাদে রবিকে শয্যা নিতে হল। কিন্তু তার মন থেকে যেন একটা পাষাণ ভার 
নেমে গেছে। সেদিন বারান্দায় শুয়ে থেকে একটা নতুন উপলব্ধিও হয়েছে তার নতুন বউঠানের বিচ্ছেদ এখনও সে কল্পনা 
করতে পারে না। তিনি অত্যাগসহন, তবু তিনি যেন মুক্তি দিয়ে গেছেন রবিকে । শেষের দিকে, কাদস্বরীর একাকিত্ব তার 
মন-খারাপ দেখে রবির অপরাধবোধ হত, কিন্তু অঞ্চল ছায়া ছেড়ে বাইরের জগতে যাৰার জন্য যে রবির ডাক 
এসে গেছে, এই দু'দিক সে সামলাতো কী করে ? নতুন বউঠান আর বাস্তবে নেই, স্মৃতির মধ্যে নতুন বউঠান এখন যেন 
আরও প্রিয় হয়ে উঠেছেন। 

শুয়ে শুয়ে একটা বই পড়ছে রবি। খুঁট করে একটা শব্দ শুনে সে চোখ তুলে তাকাল । দরজার কাছে দীড়িয়ে আছে 
একটি কিশোরী, জবরজং শাড়ি পরা, তাকে দেখাচ্ছে একটি রঙিন মতন। একে? 

একটু নজর করেই রবি বুঝল, এ তো তারই বিবাহিতা ! ভালো করে এখনও পরিচয়ই হয়নি এর সঙ্গে। 
১১১৮৮ 2১৮০5 যেন ভেতরে আসতে সাহসই করছে না। 

কখন এলে? 
5 , আমাকে বলুদাদা নিয়ে এল । আমার ও বাড়িতে থাকতে আর ভালো লাগে না। 
বলল, কেন, ভালো লাগবে না কেন? ওঁরা সবাই তোমাকে ভালোবাসেন ! তা ছাড়া ইস্কুল যাওয়ার সুবিধে ওখান 


সী বলল, , আমার ইস্কুর্ল ভালো লাগে না । 
। সে নিজে ইস্কুল-পালানো ছেলে। তার স্ত্রীও কি সেইরকমই হবে ? ইস্কুল বিষয়ে উপদেশ দেওয়া কি তার 
28৮ তা বললে কী হয় ! বিবি, সরলা এরা সবাই ইস্কুলে যায়... 
টা ণালিনী তাড়াতাড়ি বলে উঠল, ইস্কুল এখন ছুটি ! 
জিজ্ঞেস করল, শা 7 


ক চে এই মেয়ৰ ত ছুটি, ভারি মিষ্টি শোনাঁচ্ছে তোমার গলায় । আজ থেকে তোমার 
ডাকনাম দিলাম ছুটি । $ 


ar 


ভবানীপুর অঞ্চলের তুলনায় উত্তর কলকাতায় হরি ঘোষের নামের রাস্তাটির পরিবেশের অনেক তফাত ৷ ভবানীপুরের 
ফাকা ফাকা জায়গায় এক একটি বাড়ি, প্রত্যেক বাড়ি সংলগ্ন কিছুটা বাগান, নিরালা পথে গাড়ি-ঘোড়া চলে কম, মাঝে 
১৮২ 


৪১ ॥ 


মাঝে এঁদো পুকুর ও ঝোপজঙ্গল। আর উত্তর কলকাতা জনবহুল, গা ঘেঁষাঘেঁষি বাড়ি, রাস্তা দিয়ে অনবরত হেঁকে যাচ্ছে 
হরেক রকমের ফেরিওয়ালা, এক বাড়ির জানলা সয়ে ীযোকের চেটে চিনেন বাড়ির জানলার হলে সেলের 
আলোচনা করে। 


জু এই রানা থেকে একট দর ও বিশাল অট্টালিকা দেখা যায়। যীর নামে এই রাস্তা, সেই হরি ঘোষের 
বাড়ি। তিনি গত হয়েছেন বহু বৎসর আগে। ইস্ট ইভিয়া কোম্পানির মুঙ্গের দুর্গের দেওয়ান ছিলেন এই হরি ঘোষ, যেমন 


সুযোগ নিত এখানে । ও বাড়ির মস্ত বড় বৈঠকখানায় -চল্লিশটা ইুকোয় তামাক পুড়ত অনবরত। লোকে তার 
বৈঠকখানার নাম দিয়েছিল হরি ঘোষের গোয়াল । এখন অবশ্য শরিকী বিবাদে সে রকম বোলবোলাও আর নেই, ছাত্ররাও 
আশ্রয় পায় না, প্রাসাদটির দেওয়াল থেকে খসে পড়ছে চলটা। 

ভরত বারান্দায় দাড়িয়ে মানুষজন দেখে, কিন্তু সে নিজেও যে বিশেষ দ্রষ্টব্য, তা সে জানে না। সে একজন সুঠাম, 
স্বাস্থ্যবান তরুণ, তার সম্পর্কে পাড়াপড়শিদের কৌতূহল তো থাকবেই। সে কোথা থেকে এল, তার পিতৃপরিচয়, জাত-ধর্ম 
এসব না জানালে যেন অন্যদের স্বস্তি নেই। আশপাশের বাড়ির জানলার ফাক-ফোকর কিংবা ছাদের কার্নিশের আড়ালে 
দাড়িয়ে মেয়েরাও তাকে লক্ষ করে। নতুন ভাড়াটে নিজেই যেচে কাছাকাছি বাড়ির লোকদের সঙ্গে আলাপ-পরিচয় করে, 
এটাই নিয়ম, কিন্তু ভরত সে নিয়ম জানে না, অচেনা লোকদের সঙ্গে তো চট করে কথা বলতেও পারে না। 

মাসখানেকের মধ্যে ভরত তার নতুন সংসার কোনওক্রমে গুছিয়ে নিয়েছে । আসবাবপত্র তার কিছুই নেই, একটি 
ঘরের মেঝেতে সতরঞ্চি ওপর একখানা বালিশ, এই তার বিছানা । অন্য ঘরটিতে একটি মাদুর পাতাই থাকে সব সময়, 
বাইরের কেউ এলে এখানে বসে। রান্নার সামান্য কিছু সরঞ্জাম কিনে নিয়েছে সে। লেখাপড়ার জন্য একটি টেবিলের অভাব 
সে খুব অনুভব করে, হাতে কিছু পয়সা জমলে টেবিল ও একখানা অন্তত চেয়ার কিনতে হবে। রান্না ও গৃহকর্মের জন্য সে 
মহিম নামে একটি লোককে প্রথমে এনে নিযুক্ত করেছিল, কিন্তু সে অতি ধড়িবাজ চোর এক টাকার বাজার.করতে দিলে 
তার থেকে এক সিকি সরাত, তার ওপর আবার বেড়ালে মাছ খেয়ে গেছে বলে ভরতকে প্রায়ই মাছ দিত না। এর মধ্যে 
পণ একবার পর্ন এলে মহিমকে খা করে গেছেন, এখন তরত নিজেই রা করে নেয়। একটা সুবিধে এই 

র থেকে জল আনতে হয় না, এ বাড়িতে কলের জলের ব্যবস্থা আছে। 

একতলায় মশলার গুদাম, দিনের বেলা লোকজন থাকে সেখানে, ভরত তখন সিঁড়ির দরজাটা বন্ধ করে রাখে। 
চাকরি-বিচ্যুত মহিম এর মধ্যে একদিন চুপিসারে ঢুকে পড়ে রান্নাঘর থেকে থালা-বাসন সরাবার উপক্রম করেছিল। ভরত 
২52 ৮47৭ কিন্তু তার উপদ্রব থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না, তা বোঝা 
যাচ্ছে। মাঝে মাঝে দু একটি ফেরিওয়ালাও উঠে 'এসে সিঁড়ির দরজায় ধাক্কা দেয়। আগের ভাড়াটে এদের 'কাছ থেকে 
নিয়মিত £কিনত, সুতরাং ভরতকেও কিনতে হবে, এই তাদের দাবি । আগে ছিল সাত-আটজনের একটি পরিবার, 
কোনওরকমে মাথা গুঁজে থাকত এই দুটি ঘরে, আর ভরত মোটে একা। তা ছাড়া তিলকুটো-চন্্রপুলি-নারকোল নাড় 
কিংবা কাশীর বেগুন আর রীচির ফুলকপি তার কতই বা লাগতে পারে ! 

ভরতের কলেজের বন্ধুরা আসে মাঝেমাঝে, এক চমকপ্রদ আগস্তুকও এসে পড়েছিল একদিন। 

৮২০৮১01৮৮5৬ ৩ 
অপরাধবোধ কাজ করে। সেই বোধের জন্য যেন তিলে তিলে দগ্ধ হচ্ছে তার অন্তঃকরণ। সে ভূমিসূতাকে কিছুই 
জানিয়ে বিদায় দিযে চলে: এসেছে ভু লে কথা নিয়েছে জব বিলে পো সুতা সা নারে মিতা 
নিশ্চয়ই ভাববে যে, সেই অঙ্গীকার রক্ষা করার সাহস নেই ভরতের, সে পালিয়ে এসেছে কাপুরুষের মতন ! 

সঙ্গে দেখা করার যে কোনও উপায় নেই তার। এর মধ্যে শশিভূষণের কাছ থেকে সে শুনেছে যে ভূমিসূতা 

এখন ত্রিপুরার মহারাজের জন্য সার্কুলার রোডের ভাড়াবাড়িতে নিযুক্ত হয়েছে পরিচারিকা হিসেবে । ভবানীপুরের বাড়িতে 
যদি বা গোপনে. কোনওক্রমে সাক্ষাৎ করার চেষ্টা করা যেতে পারতো, মহরাজের বাড়ি তো সিংহের গুহা ! ত্রিপুরা থেকে 
চর এসেছেন কয়েকজন, তাঁরা তরতকে দেখলেই চিনতে পারবেন এবং আঁতকে উঠবেন। ভরতের তো বেঁচে কার 

নয়! 

ভরতের আরও একটা ভয়, ্লহারাজই তো স্বয়ং একটি সিংহ, তিনি নিজেই ভূমিসৃতাকে গ্রাস করে ফেলতে পারেন। 
মহারাজ সুন্দরের উপাসক, সুন্দরী যুবতীদের তিনি আপন করে নিতে চান । ভরতের মনে আছে, দু একটি রূপসী দাসীকেও 
মহারাজ একসময় রক্ষিতার সম্মান দিয়েছিলেন, রাজবাড়িতে যাদের বলে কাছুয়া। ভরতের মাও ছিলেন সেইরকমই 
একজন । ভূমিসূতা গান জানে, নাচতে জানে, দৈবাৎ যদি তার এইসব গুণ মহারাজের কাছে প্রকাশ হয়ে পড়ে, তা হলে 
আর রক্ষা নেই । তূমিসূতাকে মহারাজের নিভৃত কক্ষে দণারমান অবস্থা দৃশ্যটি কনা করা মা, ভরতের রক্ত চঞ্চল হয়ে 


অথচ শশিভূষণকে যে মুখ ফুটে কিছুই. বলতে পারে না ভরত। ণ এর মধ্যে একবার মাত্র এসেছিলেন এ 
২১৮ সময়-সুযোগমতন খোঁজ নিতে আসবেন। 
ভূমিসৃতাকে যে এর মধ্যে সার্কুলার রোডের বাড়িতে স্থানান্তরিত করা হবে, তা কল্পনাও করতে পারেনি ভরত ! ভবানীপুরের 


১৮৩ 


বাড়িতে মণিভূষণের লু দৃষ্টি থেকে ভূমিসূতাকে রক্ষা করার জন্য নজর রাখতেন মণিভূষণের স্ত্রী, কিন্তু মহারাজের গ্রাস 
থেকে তাকে রক্ষা করবে কে? ভরতের পক্ষে অগম্য এক প্রাসাদে যেন বন্দিনী হয়ে রয়েছে ভূমিসূতা ৷ সে প্রাসাদ যে কেন 
ভরতের কাছে অগম্য, ভূমিসূতা তাও তো জানতে পারবে না! 

শশিভূষণকে কী বলবে ভরত ? সে এখনও বেঁচে আছে শশিভূষং এক 
শশিভৃষণ এই সংসার পাতা ও কলেজে পড়ার খরচ না দিলে তাকে রাস্তার কাঙ মধ্যে আশ্রয় নিতে হত। 

বইয়ের পৃষ্ঠা খোলা থাকে, ভরতের মাঝে মাঝে মনে হয়, আর কলেজে লেখাপড়া শিখে কী হবে? তার বদলে চাকরি 
কতবা গলে হম হক রত বারা গাজর পথত য়ী পুরুষের আবার 
৫ ? 

এক সন্ধেবেলা ভরত কাঠের উনুন জ্বালিয়ে একটা কেতলিতে জল গরম করার জন্য চাপাল। ইদানীং তার খুব চায়ের 
নেশা হয়েছে, সে ঘন ঘন চা খায়। চায়ে খিদে কমে ৷ বন্ধুরা কেউ এলে ভরতের বানানো চায়ের তারিফ করে । জল ফুটে 
উঠলে ভরত কেতলির মধ্যেই খানিকটা দুধ, চায়ের পাতা আর চিনি ফেলে দেয়, তারপর গেলাসে ঢালার সময় ছেঁকে নেয় 
এক টুকরো ন্যাকড়ায়। এক একবারে তার তিন গেলাস চা হয়। 

হারিকেন জ্বালেনি ভরত, বাড়ির কাছেই রাস্তায় একটা গ্যাসের বাতি জলে, তার খানিকটা আভা আসে তার ঘরে । 
পড়াশুনো করার সময় ছাড়া অন্যসময় হারিকেন না জ্বেলে ভরত কেরেসিনের খরচ বাচায়। 

হঠাৎ একটা শব্দ শুনে ফিরে তাকাতেই ভরতের বুক কেঁপে উঠল । দরজার কাছে দাড়িয়ে আছে একটি মানুষের মতন 
ছায়ামূর্তি। মানুষ, না অন্য কিছু ? মানুষ কী করে হবে, মানুষ কী করে আসবে এখানে ? একটু আগে ভরত নিজের হাতে 
দোতলায় ওঠার সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে এসেছে। টিনের দরজা, খোলা-বন্ধ করার সময় ঝ্যান ঝ্যান শব্দ হয়। সে 
রকম শব্দও শোনা যায়নি। 

ভরতের একমাত্র অস্ত্র একটা দরজার আলগা খিল । মাঝে মাঝে বেড়াল তাড়াবার জন্য সেটা ব্যবহার করতে হয়। 
দুর্বল গলায় কে? কে বলতে বলতে ভরত খিলটা খুঁজতে লাগল। 

ছায়ামূর্তি ঘরের মধ্যে ঢুকে এসে বলল, নমস্কার গো দাদা, নমস্কার ৷ ভালো চায়ের গন্ধ পেয়ে চলে এলুম গো ! 

এবারে ভরত দেখতে পেল, একটি বেশ রোগা আর লম্বা লোক তার দিকে তাকিয়ে হাসছে। ভূত-প্রেত যদি না হয়, 
তাহলে ভরতের সঙ্গে গায়ের জোরে সে পারবে না। 

লোকটি বলল, কী গো ! ভয়. পেলে নাকি গো দাদা? 

ভরতের ভয় কমে গেছে কিন্তু বিস্ময়ের ঘোর কাটছে না। সে জিজ্ঞেস করল, আপনি কে? এখানে এলেন কী করে? 

17975558555 

— কে? 5 

-_ আগের যিনি ভাড়াটে ছিলেন, আমার বড স্নেহ করতেন গো ! তেনার পত্নীকে আমি বড় মামি বলে ভাকতুম । 
পাশের বাড়িতেই থাকি তো, পিঠোপিঠিও বলতে পারেন। 

__ আপনি কী করে এলেন, সেটাই আমি বুঝতে পারছি না। 

__ ওঃ, হো, সেটা বোঝেননি বুঝি ? ছাদ টপকে চলে আসি, বেশ সুবিধে হয় । 

-__ এ বাড়িতে তো ছাদ নেই ! 

-__- কী যে বলেন, দাদা, ছাদ ছাড়া কি বাড়ি হয় ? ছাদের সিঁড়ি নেই, তাই বলুন । ন্যাড়া ছাদ। আমার বাড়ি থেকে 
এক পা বাড়ালেই এ বাড়ির ছাদ, তারপর পাচিলের খাজে পা দিয়ে আপনার ভেতর-বারোন্ডায় নামা তো খুব সোজা । 
যাবার সময় দেখিয়ে দেবোখন। তা দাদা একটু চা খাওয়াবেন না? ) 

ভরত হারিকেনটি জ্বালল । লোকটির বয়েস তিরিশের বেশি নয়, রং বেশ ফর্সা, খাড়া নাক, দাড়ি গৌফ নেই, মাথার 
জক লা ত দক গত ক যার থা যাত ক 

। 

ভরত আর একটি গেলাসে চা ঢালল। তাতে সুরুত সুরত করে চুমুক দিয়ে লোকটি বলল, আঃ ! বড় ভালো, বড় 
ভালো, খেয়ে যেন প্রাণটা জুড়োল। আমাদের বাড়িতে চ্যা হয় না, কী দুঃখের কথা দাদা বলবো আপনাকে, বাড়িতে 
ইচ্ছেমতন কিছু খেতে পারি না। কথায় কথায় গিন্নির মুখঝামটা । আমার নাম বাণীবিনোদ ভট্টাচার্য, ঠাকুর্দার দেওয়া নাম, 
পাড়ার লোকে অবশ্য আমায় ঘণ্টা ভট্চাজ বলে, পুরুতগিরি করে খাই তো ! এ পাড়ার ছোড়ারা আমায় মান্যি করে না, 
করে । শোভাবাজারে যে বসাকদের বাড়ি আছে, সে বাড়ির গিন্নি আমার পা ধোওয়া জল পর্যন্ত খায় ! তবেই বুঝুন ! 

এই অনাহৃত অতিথিকে পছন্দ-অপছন্দ করার কোনও প্রশ্নই নেই । নিজের থেকেই সে গলগল করে কথা বলে যেতে 
লাগল এবং একটু পরেই সে আর এক গেলাস চা দাবি করল। লোকটির কথা বলার ভঙ্গিতে বেশ কৌতুক বোধ করা যায়, 
ভরতের শুনতে খারাপ লাগছে না। 
আগেরবারেরও চ্যাও এই জল দিয়ে বানিয়েছিলেন ? আপনি আমার জাত মেরে দিলেন যে গো দাদা, হায় হায় হায়, এমন 
জানলে কি খেতুম গো ! এর চেয়ে যে বিষ খাওয়া ভালো ছিল । ল্লেচ্ছদের জল খেতে হল বামুনের ছেলেকে ! 

ভরত ঘাবড়ে গিয়ে বলল, ল্লেচ্ছদের জল মানে ? 

বাণীবিনোদ খেঁকিয়ে উঠে বলল, তাও বোঝেন না ? সাহেব ব্যাটারা তো হিন্দুদের জাত মারবার জন্যই ঘরে ঘরে এই 
জল পাঠাচ্ছে । আর মনে মনে বলছে, খা শালারা, এই গরু শুয়োরের চর্বি মেশানো জল খা ! এই জল খেয়ে নরকে যা ! 

ভরত বলল, কলের জল পাঠাবার ব্যবস্থাটা সাহেবরা করেছে বটে, কিন্তু তাতে গরু-শুয়োরের চর্বি মেশানো থাকবে 
কেন? দেখুন না, পরিষ্কার জল। 

১৮৪ 


-- পরিষ্কার না ছাই ! ফিটকিরি দিয়ে দেয়; এই জল তোলে কোথা থেকে তা জানেন ? পলতা থেকে। কেন, 
আমাদের -আহিরীটোলায় গঙ্গা নেই ? শ্লেচ্ছ ব্যাটারা পলতার কাছ থেকে গঙ্গাজল তোলে, তার কারণ ওখানে গো-ভাগাড় 
আছে। সব ষড়যন্ত্র বুঝলেন, ষড়যন্ত্র! 

__ ভটচার্ষিমশাই, আমি খবরের কাগজে একটা আর্টিকেল পড়েছি। গঙ্গার জল এখানে নোনতা, একমাত্র পলতার 
কাছেই জলে নুনের ভাগ কম, সাহেবেরা টেস্ট করে দেখেছে, তাই ওখান থেকে জল তোলার ব্যবস্থা হয়েছে । 
ওসব বুজরতকি, বুঝলেন ! লম্বা লম্বা পাইপে করে যে জল আনে, সেই পাইপগুলোর জোড়ো মুখে গরুর চর্বি দেয় 
কিনা আপনর ওই আটিকেলে লেখেনি? 

_ প্রথম প্রথম দিত বোধহয় । এখন দেয় না। 

__ আপনার দেশ কোথায় ? কলকাতার মানুষ যে নন, তা তো বুঝতেই পারছি। 

-_ আমার বাড়ি...আমার বাড়ি আসামে । 

__ বাঙাল দেশের ওপারে তো ! বাঙাল দেশের ছেলেরা জাত ধম্মো মানে না, কলকাতায় এসে শোর-গরু খায়, মদ 
গেলে, আবার দেশে ফিরে সাধু সাজে । 

-_ আপনি তো আগের ভাড়াটেদের কাছেও চা খেতে আসতেন। 

__ তখন এসব কল মল ছিল না। বাড়িওলা নতুন জলের লাইন নিয়েছে, তাতে আমাদের বাড়িসুদ্ধ অপবিত্র হয়ে 
গেছে। 

-_ ভটচার্ষিমশাই, আপনার তা হলে গঙ্গার জলের পবিত্রতায় বিশ্বাস নেই ? আমি তো শুনেছিলাম, গঙ্গার জলে সব 
কিছু শুদ্ধ হয়ে যায়। কত পাপী-তাপী উদ্ধার পায়, আর এই ল্লেচ্ছদের বসানো পাইপ শুদ্ধ হবেনা? 

এবারে বাণীবিনোদ ভট্টাচার্য এক গাল হেসে বলল, এটা আপনি ঠিক বলেছেন দাদা ! পলতার ঘাট হোক আর 
আহিরীটোলার ঘাট হোক, গঙ্গার জল হচ্ছে শিবের জটা থেকে নেমে আসা মা জাহ্ৃবীর জল। কত গরু-মোষ-মানুষের মড়া 
এই জলে ভেসে যায়। নিন, আবার চা বসান। 

“ এরপর প্রায়ই সন্ধের দিকে চায়ের লোভে বাণীবিনোদ ছাদ টপকে আসে ভরতের কাছে। এই বয়েসেই তার দুটি স্ত্রী 
ও সাতটি সন্তান ; তার মধ্যে প্রথম স্ত্রী ও চারটি সন্তান থাকে হালিশহরে, কলকাতায় দ্বিতীয় সংসার । লোকটি লেখাপড়া 
বিশেষ শেখেনি, উর শুদ্ধ নর কিন্তু টুকটুকে ফর্সা চেহারা, এ 84 গলায় ধপধপে পৈতে, তার 
ওপর নামাবলি' গায়ে দিলে আকর্ষণীয় ব্যক্তিত্ব মনে হয়। কলকাতার অনেক ধনী পরিবারে তার যাতায়াত আছে, 
০৯৯১ ৮৮৮৮৮ 8৮৮ 
। রমণীরাও এই একটি পুরুষ মানুষের কাছাকাছি বসার অধিকার পায়। সেই সব অন্দরমহলের অনেক রসালো 

জানে বাণীবিনোদ। ভরত শুনতে না চাইলেও তার কোনও উপায় নেই, বাণীবিনোদ বলে যাবেই। 

দুটি সংসার চালাবার জন্য বাণীবিনোদ প্্সসা উপার্জনের কোনও পন্থাই ছাড়ে না। ভরত একদিন শুনে আশ্চর্য হল 
যে, পুরুতগিরির একটি উপরি আয়ের পন্থা হল চিঠি চালাচালি করা । অন্তঃপুরের অনেক রমণীই স্বামীসোহাগ বঞ্চিতা, 
তাদের কারুর কারুর উপপতি থাকে, কোনও কোনও গৃহিণী স্বামীকে লুকিয়ে সোনা-দানার বন্ধকী কারবার করে, বাইরের 
লগে যোগাযোগের সবের দরবেশ উপা হচ্ছে টে মারফত টি াজিনিসপর। জাননা 
কোনও এক মিত্তিরবাড়ির কর্তামশাই প্রায়ই ইয়ার-বক্সিদের নিয়ে বহরমপুরে যান, তিন-চারদিন ফেরেন না, সে বাড়ির 
তরুণী বধূটি সেই সময় পুরুতের হাতে তার প্রেমিকের কাছে চিঠি পাঠায়, সেই কটি রাত প্রেমিকপ্রবরই কর্তামশাইয়ের 
খাট দখল করে থাকে। 

এই সব শুনতে শুনতে ভরতের মাথায় একটি চিন্তার উদয় হয়। সে জিজ্ঞেস করল, ভটচার্ষিমশাই, আপনার কি সব 
যজমান বাধা ? নতুন যজমান নেন না? 

বলল, বাধা যজমানে তেমন লাভ নেই রে, দাদা ! যাদের বাড়িতে বিগ্রহ আছে, তাদের বাড়ি রোজ ঘণ্টা 
নেড়ে, ফুল-বেলপাতা ছিটিয়ে এলে মাসে মোটে দু তিন টাকা দেয়। বিয়ে-পৈতে-শ্রাদ্ধ কাজ পেলে তবে না মোটা কিছু 
আসে ! সে রকম আর কটা হয় 

ভরত বলল, কলকাতায় অনেক রাজা-মহারাজ এখন বাড়ি করছেন। জয়পুরের রাজা, মহীশূরের রাজা, পাতিয়ালার 
রাজা, এঁদের কতবড় বড় বাড়ি, কত মানুষজন, কিছু না কিছু তো লেগেই থাকবে সেখানে । সে রকম কোনও রাজবাড়িতে 

কাজের ব্যবস্থা করতে পারেন না? 

বাণীবিনোদ বলল, সে রকম পেলে তো বর্তে যাই। তবে কি জান, কলকাতা শহরে আমার মতন পুরুত তো কম নেই! 
এক ফৌটা রসের গন্ধ পেলেই সব শালা মাছির মতন ঝাঁক বেঁধে সেদিকে ছোটে । এই তো গত বেস্পতিবারে জানবাজারে 
রানী রাসমনির বাড়িতে বামুন খাওয়াল। অবারিত দ্বার, বুঝলে, যার গলায় পৈতে থাকবে, সেই গেলে খেতে পাবে, দক্ষিণে 
পাবে । গিয়ে দেখি কী, ওরে বাপ রে বাপ, গলায় মোটা মোটা পৈতে ঝুলিয়ে প্রায় হাজার খানেক বামুন গিয়ে সেখানে পাত 
পেড়ে বসেছে। দেখে' তো আমার চক্ষু চড়কগাছ। এত বামুনের সঙ্গে কমপিটিশান, দিন দিনই তো আমার কাজ কমে 
আসবে, মাগ-ছেলেপুলেকে খাওয়াব কী ? 

ভরত বলল, আমি আপনাকে একটা খবর দিতে পারি । ত্রিপুরার মহারাজ কলকাতায় সদ্য সদ্য একটা বাড়ি 
নিয়েছেন। মহারাজের দেবদ্বিজে খুব ভক্তি । আপনি দেখুন না। যদি সেখানে কোনও কাজ পান। 

বাণীবিনোদ বলল, কেমন দরের মহারাজ ? ব্রিপুরাটা আবার কোথায় ? 

ভরত বলল, ত্রিপুরা একটা স্বাধীন রাজ্য, আপনি নামই শোনেননি ? মহারাজ খুব দিলদরিয়া, আপনার ওপর সন্তুষ্ট 
হলে হয়তো আপনাকে নিজের হাত থেকে হীরের আংটি খুলে দিয়ে দেবেন। 


প্রথম আলো (১ম)_২৪ ১৮৫ 


বাণীবিনোদ এবার উৎসুক হয়ে বলল, কোথায় ? সে বাড়িটা কোথায় ? তা হলে একবার চেষ্টা করে দেখতে হয়। 
এনারা কি বাংলায় কথা বলেন? 


বাং বে ডোমার দির কেরা তি উম বা দেদার জরে 

ভরত ধরেই নেয়, বাণীবিনোদ ভট্টাচার্য সার্কুলার রোডের বাড়িতে পুরোহিত নিযুক্ত হবে এবং অন্দরমহলের 
প্রবেশ অধিকার পেয়ে যাবে। তা হলে ভূমিসূতার সঙ্গে ওর দেখা অবশ্যই । ভবানীপুরের এক সময় 
ঠাকুরঘর সাজাত, ভোরবেলা পুজোর ফুল তুলতে যেত বাগানে । ণ জানেন সে কথা। ও নিশ্চয়ই 
ভূ ভার দেওয়া হবে। পুরুতমশাইয়ের হাত দিয়ে ভূ চিঠি পাঠাবে ভরত । 

কল্পনায় সে দেখতে পায়, শুভ্র বসন পরে সিঁড়ির ওপর দীড়িয়ে আছে হা 
মুখখানিও সদ্য প্রক্ষুটিত কুসুমের ৮8728 Sb 


ঘৃণা করিও না। আমি অসহায়, অপরের ইচ্ছা আমাকে চলিতে হয়, তবু আমি একদিন না একদিন অবশ্যই তোমার 
পাশে গিয়া দাড়াইব... 


8৪২ & 


ভিজ রা ভারা হ্যা লেন 
সাজানো । ভেতরে সুরকি ঢালা পথের দু পাশে হাত জোড় করে দীড়িয়ে আছে জনাদশেক কর্মচারী । সমস্ত বাড়িটি ধুয়ে 
মুছে সাফসুতরো করা হয়েছে। সবাই প্রস্তুত। 

জুড়িগাড়িটি দারেব সামনে এসে খামতেই বেজে উঠল কেট্‌ল ড্রাম ও ভেঁপু। হি ইজ আ জলি গুড ফেলো' গানটির 
সুর। শশিভূষণ গাড়ির দরজা খুলে দিয়ে দু হাত যুক্ত করে বললেন, স্বাগতম, মহারাজ, স্বাগতম । 

গাড়ি থেকে প্রথমে নামলেন মহারাজ বীরচন্ত্র মাণিক্য, তার পোশাক কিন্তু রাজোচিত নয়। ধুতির ওপর ফতুয়া, তার 
ওপর একটি মুগার চাদর জড়ানো। নগ্ন মন্তক। সাজপোশাকের ব্যাপারে মহারাজ নিয়মকানুন মানেন না। তার মুখমণ্ডলে 
দীর্ঘ পথযাত্রার ক্লান্তি । তিনি বাড়িটি এবং সংলগ্ন উদ্যানের দিকে একবার চোখ বুলিয়ে দুবার মাথা নাড়লেন। তারপর 
গাড়ির মধ্যে হাত বাড়িয়ে বললেন, আয় ! 

মহারাজের হাত ধরে এবারে নামল পাটরানী মনোমোহিনী, সোনার জরি বসানো অতিশয় দামি শাড়ি পরা, মুখ 
ঘোমটা একেবারে ঢাকা । ভেতরের পথ দিয়ে হাটতে লাগলেন দুজনে, কর্মচারীরা উচ্চকণ্ঠে প্রণাম জানাতে লাগল, 
ইংরেজি বাজনা বাজতেই লাগল । 

অন্য একটি ঘোড়ার গাড়ি থেকে নামলেন হারাজের সচিব রাধারমণ ঘোষ এবং কুনার সমরেন্দ্রচন্দ্র । 

বাড়ির ভেতরে একটি বসবার ঘরে কয়েকটি তাকিয়া মখমলের চাদর দিয়ে ঢাকা । সন্ত্রীক মহারাজ সেই ঘরে প্রবেশ 
5:58 মহারাজ, এখুনি কি নিজের মহলে যাবেন, না এখানে একটু বসে বিশ্রাম করবেন ? 

মুখের ঘোমটা একেবারে সরিয়ে ফেলে বলল, আমি জল খাব, আমার খুব তেষ্টা পেয়েছে। 

সেই ঘরেই জলের পাত্র, কয়েকটি রুপোর গেলাস ও কিছু মিষ্টান্ন রাখা আছে। একজন ভৃত্য ট্রে-তে করে সেসব নিয়ে 
এল কাছে। মনোমোহিনী ঢক'ঢক করে জল খেয়ে ফেলল দু গেলাস। 

মহারাজ বা হাতখানা বাড়িয়ে রইলেন পাশে । তার দিনে জলের গেলাস এগিয়ে দেওয়া হতে তিনি মাথা নাড়লেন। 
তিনি জলপান করতে চান না। তিনি শশিভৃষণের দিকে চোখের ইঙ্গিত করে বললেন, কই ? 

মহারাজ যে কী চাইছেন, তা বুঝতে পারলেন না শশিভূষণ । তিনি বিব্রত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। 

মহারাজ মুচকি হেসে বললেন, মাস্টার, তোমার ব্যবস্থাপনা তো বেশ ভালোই দেখছি। কিন্তু একটু ক্রটি হয়ে গেছে 
যে! 

এই সময় ঘোষমশাই ঘরে এসে বললেন, কই হে শশী, ইকোবরদার রাখোনি ? মহারাজ অনেকক্ষণ তামাক খাননি ! 

এইবার শশিভূষণ তার ভূল বুঝতে পারলেন। মহারাজ যে তামাক ছাড়া বেশিক্ষণ থাকতে পারেন না, সে কথাটা তার 
মনেই ছিল না। তৎক্ষণাৎ তামাকের ব্যবস্থার জন্য ছোটাছুটি পড়ে গেল। 

মনোমোহিনী উঠে দীড়িয়ে জিজ্ঞেস করল, আমার ঘর কোনটা ? 

সিঁড়ি দিয়ে ওঠার সময় রাজরানীসুলভ ব্রীড়া ত্যাগ করে সে তরতর করে উঠতে লাগল. মাটিতে গড়াতে লাগল তার 
আঁচল। এখনও সে প্রমাণ আকারের শাড়ি সামলাতে পারে না । শুধু নিজের মহল নয়, সারা বাড়িটাই ঘুরে দেখল সে। 
আবার নীচের ঘরে এসে বলল, ঘোড়া কোথায় ? বাগানে তো ঘোড়া নেই ! 

শশিভৃষণ মহারাজের দিকে তাকিয়ে বললেন, বেশ কয়েকটি ঘোড়া দেখা হয়েছে, মহারাজ । আপনি আগে পছন্দ 
করবেন, তাই এখনও কেনা হয়নি । 

মহারাজ বললেন, বেশ । আপাতত দু একদিনের মধ্যে প্রয়োজনও নেই। দিন দু-এক আমি বিশ্রাম নেব। তবিয়ত 
বিশেষ ভালো নেই হে! 


একটুক্ষণ তামাক টানার পর তিনি ঘর থেকে বেরুতে গিয়ে থমকে গেলেন । তীর মুখ কুঁচকে গেল। 

ঘোষমশাই জিজ্ঞেস করলেন, কী হল, মহারাজ ! 

মহারাজ জোরে জোরে দুবার নিশ্বাস টেনে বললেন, হঠাৎ হঠাৎ পেটে একটা ব্যথা হয়। ওখানকার ডাক্তার-বদ্যিরা 
তো কিছুই করতে পারল না। এখানে ভালো ডাক্তার জোগাড় করো । 

শশিভূষণ বললেন, হোমিওপ্যাথি চিকিৎসা করাবেন ? 


বরা রর রন উর সেই ছোকরা কবিটি, কী নাম যেন, হ্যা, রবীন্দ্রবাবু, তুমি যার খুব 
সুখ্যাতি কর, তাকে একবার খবর দিও, ৷ ডাক্তারের ওষুধে যদি কাজ না হয়, ওর কাব্যপাঠ শুনে হয়তো রোগ 
সারতে পারে ! 

সিঁড়ি দিয়ে উঠতে মহারাজের যে বেশ কষ্ট হচ্ছে তা বোঝা গেলেও তিনি রসিকতা করতে লাগলেন নানারকম । 

এ বাড়ির দুটি মহল পৃথক করা, দোতলার একটি ঝুলন্ত বারান্দায় সংযোগ ৷ সেই বারান্দার প্রান্তে এসে অন্যরা থেমে 
গেল, অন্দরমহলে কর্মচারিরা কেউ যাবে না। পুরুষ ভূত্যও কেউ নেই সেখানে, রয়েছে তিনটি দাসী । 

মহারাজ শশিভূষণকে বললেন, আমার পেটের ব্যথা শুনে যেন আমাকে কীচকলা-সিঙ্গি মাছের ঝোল খাইয়ো না। 
রুগীর খাদ্য আমার পেটে সয় না। কলকাতায় এসেছি, ইলিশ মাছ খাব না, তা কি হয় ? বাগবাজারের ঘাট থেকে ইলিশ 
আনিও । আর নবীন ময়রার রসগোল্লা । 

কুমার সমরেন্দ্র এবং রাধারমণ ঘোষের ঘর বার মহলে । শশিভূষণ তাদের আলাদা আলাদা ঘর দেখিয়ে দিলেন। 
রাধারমণের তখুনি বিশ্রাম নেবার কোনও ইচ্ছে নেই। তিনি এসে বসলেন শশিভৃষণের ঘরে । 

নিজের বাড়ি থেকে শশিভৃষণ তার পালঙ্ক ও কিছু আসবাব আনিয়েছেন। তার ঘরটি বেশ বড়, পাশে একটি প্রশস্ত 
বারান্দা, সেখানে বসার ব্যবস্থা আছে। রাধারমণ একটা বেতের চেয়ারে বসে বললেন, ত্রিপুরা থেকে কলকাতায় আসার যা 
ধকল, তাতে অনেকখানি আয়ু খরচ হয়ে যায়। এইজন্যই আমি আসতে চাই না । তুমি মহারাজকে নাচিয়েছ, তাই 
আসতেই হল.। তা শশী, এতবড় বাড়ি ভাড়া নিয়েছ, গুচ্ছের কর্মচারি রেখেছ, এর তো খরচ কম নয় ! এই খরচ জোগাবে 
কে? 

শশিভূষণ হাসি মুখে বললেন, আপনি জোগাবেন ! 

রাধারমণ বললেন, রাজকোষ তো ঢনঢন, টাকা জোগাড় করতে করতে আমার প্রাণ বেরিয়ে যায়। ইংরেজরা ব্যবসা 
করার নামে ত্রিপুরায় ঢুকতে চাইছে.. টাকার লোক দেখায়, তাদেরও সামলাতে হয় । মহারাজেরও ইচ্ছে, ইংরেজদের বিভিন্ন 
পাহাড় ইজারা দেওয়া হোক, আমি কিন্তু ইংরেজদের হুড়হড় করে ঢুকে পড়তে দিতে চাই না, এজন্য মন্ত্রীমশুই তো আমার 
55598 
মুকুটটির ও রহ ওদের নজর । 
২2575777759 

|| 

রাধারমণ বললেন, তুমি খুব ইংরেজবিরোধী জানি। কিন্তু তুমি যে বলেছিলে, ইংরেজ রাজত্বে বসবাস করবে না বলেই 
তুমি ত্রিপুরায় চলে গিয়েছিলে। তাহলে আবার কলকাতায় ফিরে এলে কেন। 

__ ইংরেজ রাজত্বে তো আসিনি ! স্বাধীন ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি হয়ে এখানে আছি। মনে করুন, এটা একটা 
দূতাবাস। 

-__ বল কী হে ! তোমার উচ্চাকাজ্জা তো কম নয় ! দূতাবাস না ছাই ! আমি যা বুঝেছি, ইংরেজ সরকার আস্তে 
আস্তে আমাদের মহারাজকে ওদের হাতের একটা পুতুল বানাবে । তা রোধ করার সাধ্য আমাদের নেই । থাক ওসব কথা। 
আমার জানতে ইচ্ছে করছে, তুমি ছিলে মাস্টার, এখন স্বেচ্ছায় হয়ে গেলে মহারাজের কলকাতার আস্তানার গোমস্তা। এ 
কাজ তোমার পছন্দ হল কেন? 

-_- ঘোষমশাই, এটা শুধু মহারাজের আস্তানা নয়। আমি দেখেছি, কলকাতার মানুষ অনেকেই ত্রিপুরা সম্পর্কে কিছু 
জানে না। আমি ব্রিপুরাকে ভালেবেসে ফেলেছি। আমি ঠিক করেছি, এখানে মাঝে মাঝে ছোটখাটো উৎসবের ব্যবস্থা 
করব । ত্রিপুরার শিল্প, সেখানকার নাচ-গান, হাতের কাজ এখানকার মানুষ দেখবে, ত্রিপুরা সম্পর্কে জানবে । 

" _ সেই সব উৎসবের খরচ জোগাবে কে? 

-_ আপনার খালি টাকার চিন্তা ! এমন কিছু খরচ লাগবে না। 

চিনি জোগাবেন চিন্তামণি, আ্যা? তোমার এখানে চায়ের ব্যবস্থা আছে? একটু চা খাওয়াবে নাকি ? 

শশিভূষণ হাক দিয়ে চায়ের কথা বলে দিলেন। তারপর দুটি চুরুট এনে একটি এগিয়ে দিলেন রাধারমণের দিকে । 

রাধারমণ বললেন, ধূমপান আমি ছেড়ে দিয়েছি। চাকরিটাও এখন ছাড়তে ইচ্ছে হয় । ভাবছি নবদ্বীপে গিয়ে থাকব। 

শশিভৃষণ বললেন, সেখানে গিয়ে বোষ্টম হয়ে মালা জপ করবেন ? সে আপনার দ্বারা হবে না ! মহারাজেরও 
আপনাকে ছাড়া চলবে না। 

রাধারমণ বললেন, চুরুট দেখে মনে পড়ল কৈলাস সিংহীর কথা । তার সঙ্গে দেখাটেখা হয় ? সে তো শুনেছি আদি 
ব্ৰাহ্মসমাজে গিয়ে জুটেছে, দেবেন ঠাকুরের আশ্রয়ে আছে। 

শশিভূষণ বললেন, না, দেখা হয় না। তার লেখাটেখা দেখি। র্ 

১৮৭ 


__ তাকে যেন হুট করে এখানে আসতে দিও না । তাকে দেখলেই মহারাজের মেজাজ ক্ষিপ্ত হয়ে যাবে। 

_ না, না, তিনি এখানে আসবেন কেন? 

__ কবি রবিবাবুকে যদি এখানে ডাকো, তা হলে তাঁর লেজুড় হয়ে কৈলাস চলে আসতে পারে। মাহরাজকে খুঁচিয়ে 
সে আনন্দ পায়। 

ভূ এই সময় দুটি কাপে চা নিয়ে এল। নীল ডুরে শাড়ি পরা, ঘোমটায় অনেকখানি ঢাকা মুখ, তাকে 
সাধারণ মনে হবে, কিন্তু তার দু পায়ে আলতার রেখা, চলার সময় তার পায়ের লাল ঝিলিক চোখে পড়ে। 

চায়ের কাপ দুটি ওঁদের সামনে রেখে ফিরে যেতে যেতেও সে দরজার কাছে থেমে গেল, আঁচল দিয়ে সে একটি 
আলমারির কাচের কাল্পনিক ধুলো মুছতে লাগল, কেননা সে হঠাৎ ভরতের নাম শুনতে পেয়েছে। : 

রাধারমণ জিজ্ঞেস করলেন, আর সেই ছেলেটির কী খবর? পড়াশুনো করছে সে, না গোল্লায় গেছে? ্‌ 

হি বললেন ভরত ? সে এখন প্রেসিডেন্সি কলেজে পড়ে, ভালো ছাত্র । লেখাপড়ার দিকে তার বরাবরের 


রাধারমণ ভূমিসূতার আলতা মাখা পায়ের দিকে চেয়ে রইলেন। শশিতৃষণও অনুভব করলেন, তাদের কথার সময় 
ঘরের মধ্যে অন্য কারুর উপস্থিতি অবান্থিত। তিনি বললেন, ও মেয়ে, তুমি পরে এসে কাপ দুটি নিয়ে যেও। এখন যাও ! 
ভূমিসৃতা দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে । 

শশিভূষণ বললেন, আমি এমন ব্যবস্থা করেছি, যাতে মহারাজের ব্রিসীমানাতেও ভরত কখনও আসবে না। আমার 
সঙ্গে তার কোনও প্রত্যক্ষ যোগাযোগও নেই। 

রাধারমণ বললেন, একে সামান্য কাছুয়ার ছেলে, তায় হারিয়ে যাওয়াটা অতি তুচ্ছ ব্য'পার। কারুর মনে রাখার কথা 
নয়। কিন্তু এখনও তার প্রসঙ্গ ওঠে, সেটাই ছেলেটার দুর্ভাগ্য । আমি খৌজখবর জেনেছি, ছেলেটি কোনও দোষ 
করেনি'। আমাদের ছোটরানীর সঙ্গে তার কোনও নিবিড় যোগাযোগ ছিল না। বিয়ের আগে মনোমোহিনী বালিকাসুলভ 
চাপল্যে ভরতের সঙ্গে কৌতুক করত, তাকে ভয় দেখাত । অতি নিরীহ ব্যাপার । কিন্তু কেউ একজন মহারাজের কানে 
তুলেছিল যে ওই ভরত মনোমোহিনীকে বিয়ে করতে চায় । তাতেই চটে উঠে মহারাজ বলেছিলেন, ওকে সরিয়ে দাও। এ 
১৬০০৮৮৮৮478 
ভারি করা লোকটি ভরতকে আরও নির্মম শাস্তি দিতে গিয়েই গোলমাল পাকিয়েছে। সে যাই হোক, মুশকিল হয়েছে কী 
মনোমোহিনী তো কিছুই জানে না । সে মাঝে মাঝে সরল কৌতুহলে জিজ্ঞেস করে, ভরত কোথায় ? তাকে দেখি না কেন? 
আর ওই নাম শুনলেই মহারাজ তেলে-বেগুনে জ্বলে ওঠেন ! 

শশিভূষণ জিজ্ঞেস করলেন, সেই লোকটি কে ? তার নাম জানতে পারেননি ? 

দীর্ঘশ্বাস ফেলে রাধারমণ বললেন, তাও জেনেছি। জানলেও তাকে শান্তি দেবার কোনও উপায় নেই। 

শশিভৃষণ দাতে দাত চেপে বললেন, আমাকে বলুন তার নাম । আমি নিজে তাকে শাস্তি দেব। 

রাধারমণ ঝুকে শশিভূষণের কাধে চাপড় মেরে বললেন, শান্ত হও, বৎস, শান্ত হও ! রাজনীতিতে ওরকম দু-একটা 
সু গড়াগড়ি যায়ই মাঝে মাঝে । যদি কখনও সময় আসে, সে ব্যক্তিটিরও মুু মাটিতে গড়াবে ! 

বিকেলবেলায় শশিভূষণ গেলেন মহেন্্রলাল সরকারের চেম্বারে । অনেক রোগী অপেক্ষায় বসে আছে, কিন্তু ডাক্তারবাবু 
অহা হিসেবে মত্লালেন এখন দার চাহিদা, কিনু তিনি এখন মেডে আন বি নিযে তর 
প্রতিষ্ঠিত বিজ্ঞান পরিষদে এখন নিয়মিত বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষা দেওয়া হয়। দেশি-বিদেশি বিশিষ্ট বিজ্ঞানীরা এসে 
সেখানে বক্তৃতা দেন, শুনতে আসে অনেকে, মহেন্দ্রলাল নিজে সব সময় সেখানে উপস্থিত থাকেন। এদিকে রোগীরা ফিরে 
যায়। 

কিছুক্ষণ অপেক্ষা করার পর শশিভূষণের একটা ভয়ের কথা মনে ৷ মহেন্্ৰলাল সরকার মেজাজী মানুষ, 
টাকাপয়সার দিকে ঝৌক নেই, রাজামহারাজার কথা শুনেও হয়তো অবজ্ঞায় ঠোট ওল্টাবেন। এদিকে মহারাজ বীরচন্ত্রের 
০5744895597: 
যে ভাবেই হোক, ডাক্তার মহেন্্লাল সরকারকে রাজি করাতেই হবে। 

মহেন্দ্রলাল এলেন প্রায় চল্লিশ মিনিট পরে, শশিভৃষণ প্রথমে কোনও কথাই বললেন না। একে একে অন্য রোগীরা 
বিদায় নিতে লাগল । সব শেষে শশিভৃষণ মহেন্্রলালের ঘরে ঢুকে বললেন, নমস্কার, কেমন আছেন? 

শশিভৃষণের ধারণা ছিল মহেন্দ্রলাল তাঁকে চিনতে পারবেন। এক সময় তিনি নিয়মিত আসতেন, মহে্্রলালের সঙ্গে 
তীর বেশ হৃদ্যতা জন্মেছিল। কিন্তু মহেন্্রলাল নমস্কারের উত্তর না দিয়ে বললেন, আমার হাতে বেশি সময় নেই। ধানাই 
পানাই না করে রোগের লক্ষণগুলি শুধু বলুন। 

শশিভূষণ বললেন, আজ্ঞে, আমি নিজের চিকিৎসা করাতে আসিনি । আমার নাম শশিভূষণ সিংহ, আপনার কাছে 
এসেছি একটি বিশেষ প্রয়োজনে । 

0 7৮54৮584/54417445 
হয়েছিল, তাই না ? আবার কিছু গোলমাল শুরু হয়েছে নাকি 

শিতৃষণ বললেন, আজ না। আপনার চিকিৎসায় খুবই ভালো আছি। আর কোনওদিন কোনও উপসর্গ দেখা দেয়নি ! 
14318528554 

শশিভৃষণ বললেন, আজ্ঞে না, এখনও করে উঠতে পারিনি 

মুহেম্বলাল বললেন, অত আর আপনি-আজের করতে হবে না। বসো ভুমি হঠাৎ এসে হাজির হলে, এ তো তারি 
মজার ব্যাপার । দু তিনদিন আগেই আমি তোমার কথা ভাবছিলাম ৷ তুমি নাটুকে গিরিশ ঘোষকে চেন ? 

শশিভূষণ বললেন, তাঁর মতন বিখ্যাত ব্যক্তির নাম কে না শুনেছে । আমার সঙ্গে সাক্ষাৎ পরিচয় নেই। 
১৮৮ 


: মহেন্্রলাল বললেন, গিরিশ আমাকে একটা বড় আশ্চর্ষির কথা শুনিয়েছে। তোমার সঙ্গে অদ্ভূত মিল। সাড়ে সাতটার 
সময় গিরিশের এখানে আসার কথা আছে। এক্ষনি এসে পড়বে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব । তুমি জান কি না জানি 
না, এক সময়ই এই গিরিশ ছিল মহা নাস্তিক। বেস্থাম, মিল, কান্ট পড়েছে, যুক্তি দিয়ে বিচার করতে চাইত সব কিছু। 
এখন সে খুব কালী ভক্ত হয়েছে, প্রায়ই মা-মা করে। এর কারণ কী জান। একবার সে খুব কঠিন রোগে পড়েছিল । রোগের 
জ্বালা বড় জ্বালা, অনেকেরই মনের জোর কমে যায়। অনেক ওষুধ খেয়েও কোনও ফল হয়নি, তাই গিরিশ তারকেশ্বরের 
মন্দিরে হত্যে দিতে গিয়েছিল। 

শশিভূষণ বললেন, এতখানি পরিবর্তন ! 

মহেন্দ্রলাল বললেন, হয়, হয়, মানুষের হয় । আসল কথাটা শোনো। তারকেশ্বরে গিয়ে কিছু লাভ হয়নি। তারপর হঠাৎ 
একদিন স্বপ্নে সে তার মাকে দেখতে পেল । গিরিশ অবশ্য বলে, সেটা স্বপ্ন নয়। সে সত্যি মাকে দেখেছে, তার কথা শুনেছে, তার 
স্পর্শ পেয়েছে। মা এসে যে ওষুধের কথা বলে দিলেন, তাতেই তার রোগ সেরে গেল ! ঠিক তোমার মতন ব্যাপার না? 

শশিভূষণ দুবার মাথা ঝৌকালেন। 

মহেন্দ্রলাল বললেন, তা হলে কি ধরে নিতে হবে, মরা মানুষ মাঝে মাঝে ফিরে আসে ? কোনও কোনও মা ছেলের 
কাছে এসে অসুখের ওষুধ বাতলে দেন ? মরার পর মায়েরা সবাই ডাক্তার হয়ে যান? জ্যা? কী বল হে? 

শশিভূষণ মৃদু গলায় বললেন, না, তা হতে পারে না। মরা মানুষ ফেরে না। পরে আমি বুঝেছি, ওটা ছিল আমার 
স্বপ্ন । অসুস্থ অবস্থায় স্বপ্নটা খুব তীৰ মনে হয়েছিল । : 

মহেন্দ্রলাল বললেন, অটো সাজেস্শীন ! তখন আমি তোমার ভুল ভাগাইনি। তুমি অসহায় অবস্থায় পড়ে নিজেই 
মাতৃমূর্তি তৈরি করেছিলে। 

তারপর হঠাৎ হা-হা করে হেসে উঠে মহেন্্রলাল বললেন, কিন্তু মায়েরা বারবার আসে না ! তা হলে আমাদের মতন 
ডাক্তারদের ভাত মারা যেত ! গিরিশ আবার অসুখ বাধিয়েছে, এখন মায়ের বদলে সে এই ডাক্তারের কাছেই আসে ! 

একটু পরেই প্রসেনিয়ামের পাশ থেকে মঞ্চে নায়কের প্রবেশের মতন দরজার পর্দা সরিয়ে ঘরে মধ্যে ঢুকে পড়লেন 
গিরিশচন্দ্র চক্ষু লাল, টলটলায়মান শরীর, মুখ দিয়ে ভূর ভূর করে বেরুচ্ছে গন্ধ । উদাত্ত কণ্ঠে বললেন, ওহে ডাক্তার, কী 
এলেবেলে ওষুধ দাও, আঁযা ? রোগ সারে না। পরশু আবার পেট ব্যথায় অজ্ঞান হবার মতন অবস্থা । 

মহেন্দ্রলাল বললেন, তুমি বোতল বোতল মদ ওড়াবে, আমার ছোট ছোট হোমিওপ্যাথিক গুলির সাধ্য নেই তোমার 
রোগ সারাবার ! কতবার তো তোমাকে বলছি ! 

গিরিশ বললেন, একটু না খেলে যে ব্যথা কমে না । যখন ওষুধে কাজ হয় না, তখন একটু খেলে কষ্ট দূর হয়। 

মহেন্্লাল বললেন, একটু ! তা হলে বেশি কাকে বলে ? মদ খেলে তোমার ব্যথা সাময়িকভাবে কমলেও রোগটা বাড়বে। 

গিরিশ বলল, তুমি মদ মদ করছ কেন ? আমি সুরা পান করি না, সুধা খাই জয় কালী বলে ! মা, মা! 
৮7755795155 

বলছ সুধা ! হেঃ ! 

টেবিলে এক চাপড় মেরে বললেন, তোমার অত কথায় দরকার কী হে? ডাক্তারকে ফিস দেব, ডাক্তার ওষুধ 

দেবে, ব্যাস ! 

মহেন্্রলাল ধমকে বললেন, আমাকে তেমন ডাক্তার পাওনি। আমাকে হাজার টাকা ফিস দিলেও আমি সব রুগী দেখি না ! 

গিরিশ এবার ফুরফুর করে হাসতে লাগলেন । দুষ্ট ছেলের মতন দু দিকে মাথা নাড়তে নাড়তে বললেন, দেবে না, 
আমাকে ওষুধ দেবে না, ডাক্তার ! 

মহেন্ত্রলাল বললেন, দেব ! তোমাকে দুটি শর্ত মানতে হবে । তোমার মদের অভ্যেস আমি ছাড়াতে পারব না। কিন্তু 
আমার ওষুধ যে-কদিন খাবে, সেই কদিন অন্তত বোতলে হাত ছোয়াতে পারবে না আর প্রতিদিন সকালে তোমার বাড়ি 
থেকে গঙ্গা পর্যন্ত হেটে যাবে, গোটাকতক ডুব দেবে । 
8১15 NN TETRIS ! তুমি তো আবার মন্ত্র-টন্তর 

মানো না। 

" মহেন্্লাল বললেন, তা তুমি যা খুশি মন্ত্র পড় কিংবা শেকসপিয়ার আবৃত্তি কর, তাতে কিছু আসে যায় না। তোমার 
কিছু ব্যায়াম করা দরকার । তোমার নতুন প্রে-টা তো খুব জমেছে শুনছি । কবে যাব? 

গিরিশ বললেন, এই শনিবারেই এসো । বক্স রিজার্ভ করে রেখে দেব। 
মহেন্দ্রলাল এবার শশিভূষণের দিকে আঙুল দেখিয়ে বললেন, এও আমার সঙ্গে যাবে। একে দেখে রেখো। এই 
শশিভূষণ তোমার স্বপ্নতুতো ভাই ! 


১) 


0৪৩ ॥ 


বিডন স্ট্রিটের স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকের জয়জয়কার ৷ শুধু কলকাতা নয়, গ্রাম-খ্রামাঞ্চল থেকেও লোকে 
ছুটে আসছে এই নাটক দেখার জন্য । দু মাস ধরে চলছে এই নাটক, এর গান ও সংলাপ লোকের মুখে মুখে, হিন্দু সমাজ 

আবার কৃষ্ণপ্রেমে মাতোয়ার$। স্টার থিয়েটারের মঞ্চে যেন প্রেমের ঠাকুর শ্রীগৌরাঙ্গ স্বয়ং আবার আবির্ভূত হয়েছেন। 
১৮৯ 


দক্ষিণেম্বরে রামকৃষ্ণ ঠাকুরের ভক্তমণ্ডলির মধ্যেও মাঝে মাঝে এই নাটকের কথা ঘুরেফিরে আসে । এই ভাবোন্মাদ 
কালীসাধক সব সময় যে ধর্মতত্ব আলোচনা করেন তা তো নয়, ইয়ার্কি-ঠা্টা ও চুল মশকরাও করেন প্রায়ই, এঁর সামনে 
সব রকম কথাই বলা যায়। ভক্তদের মুখে শুনে শুনে রামকৃষ্ণ ঠাকুরেরও ওই থিয়েটার দেখার সাধ হল। 

এক ধর্মীত্বা কামিনীকাঞ্চনত্যাগী সাধক যাবেন রঙ্গালয়ের কৃত্রিম হাসি-কান্নার পালা দর্শন করতে, এ এক অদ্ভূত 
প্রস্তাব । সেখানে দর্শকদের মধ্যে কতরকম ভোগী-ভগু-লুচ্চা-মাতাল থাকে, তার চেয়ে ভয়ংকর কথা, নটারা সব বেশ্যা আর 
নটগুলীর চরিত্র রক্ষার কোনও বালাই নেই। স্বয়ং নাট্যকার ও পরিচালক গিরিশ ঘোষ এক প্রখ্যাত মাতাল এবং প্রায়ই 
কোনও অভিনেত্রীর বাড়িতে রাত্তিরে পড়ে থাকে এবং সেসব কথা প্রকাশ্যে জানাতেও লজ্জা বোধ করে না। 

রামকৃষ্ণ ঠাকুরের ভক্তদের মতভেদ আছে, একদল এই বহু আলোচিত নাটকটি দেখার জন্য খুবই উৎসাহী, আর 
একদল বারাঙ্গনা-সংসর্গে কলুষিত রঙ্গালয়গুলির ধারকাছও মাড়ান না। বেশ্যাদের প্রতি ঘৃণায় দেশের গণ্যমান্য অনেকেই 
এখনও থিয়েটার বর্জন করে রয়েছেন । নারীদের প্রতি অবিচার ও বঞ্চনায় যার মন সদা কাতর, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও 
বেশ্যাদের নটাবৃত্তি অবলম্বন করার ব্যাপারে সহানুভূতি দেখাতে পারেননি, তিনি সাধারণ রঙ্গমঞ্চগুলির সঙ্গে সংস্রব ত্যাগ 
করায় তার অনুগামীরাও কেউ আসে না । কেশব সেন ও শিবনাথ শান্ত্রীর দল এইসব থিয়েটার দেখা অতি পাপ মনে করে। 
কিনতু রামকৃষ্ণ ঠাকুর, যিনি শুকনো সী নন, যিনি রসে বশে থাকতে চান, তিনি এই বেশ্যা প্রসঙ্গ শুনে খৃণায় নাসিকা 
কুঞ্চন করলেন না, তিনি বললেন, আমি তাদের মা আনন্দময়ী দেখব ! ' 

তারপর তিনি আরও বললেন, শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একবার সেই ওরা গড়ের মাঠে 
বেলুন দেখতে আমায় নিয়ে গেসল। তখন দেখি কি একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাড়িয়ে 
রয়েছে । দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হল ; অমনি সমাধিস্থ হয়ে গেলুম ! 

মহেন্দ্র মুখুজ্যে নামে এক ভক্তের ঘোড়ার গাড়িতে রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে যাবেন, সঙ্গে আরও কয়েকজন 
জুটেছে, কিন্তু নরেন্দ্র নেই তাদের মধ্যে । নরেন্দ্র যাবে না? 

কে একজন বলল, নরেনের পেটের কী ব্যামো হয়েছে, সে বেশ কিছুদিন আসে না। 

পেটের ব্যামোটা সাময়িক, নরেন্দ্র দক্ষিণেশ্বরে আর ঘন ঘন আসতে পারে না অন্য কারণে। সেই যে এক রাতে 


ঘোর, সর্বাঙ্গে ছিল শিহরণ । রামকৃষ্ণ ঠাকুর তাকে ছুঁয়ে দিলে কিংবা তার সংস্পর্শে থাকলে নরেন্দ্র এরকম ঘোরের মতন 
হয়, কিন্তু কিছু পরেই তো সে ঘোর কেটে যায়। আবার ফিরে আসে বাস্তব জ্ঞান। সে ভাব-বিহ্বলতা সাময়িক, তা তো 
রতয় গা কাত তত যহত মত যয যত 
আস্থা | 

তা ছাড়া, এখনও এই প্রশ্নটা নরেন্দ্র মনে ঘুরেফিরে আসে, যে ধর্ম বা যে ঈশ্বর কোনও বিধবার দুঃখ দূর করতে 
পারে না, কিংবা কোনও অনাথ শিশুর মুখে অন্ন জোগাতে পারে না, সে ধর্ম বা সে ঈশ্বরের প্রয়োজন কী? | 

তবে, একটা ব্যাপারে নরেন্দ্র আস্থা যেন আর কখনও দুর্বল হবে না, তা হল রামকৃষ্ণ ঠাকুরের প্রাণঢালা ভালোবাসা । 
নরেন্্রকে দেখার জন্য তার অহৈতুকী ব্যাকুলতা । তবু নরেন্দ্র দক্ষিণেশ্বরে আর নিয়মিত আসে না, কারণ তার সদ্য বিধবা 
জননী ও পিতৃহীন ছোট ছোট ভাইবোনগুলির গ্রাসাচ্ছাদনের চিন্তা সে মুছে ফেলবে কী করে ? নরেন্দ্র মধ্যে সবসময় 
রয়েছে এই দোলাচল, সব বন্ধনমুক্ত হয়ে দক্ষিণেশ্বরের পরিবেশে. পড়ে থাকতে তার ভালো লাগে, আবার সাংসারিক 
দায়িত্বের বন্ধন সে স্বেচ্ছায় গলায় জড়িয়ে রাখে। নিজের আনন্দের জন্য সে মাকে কিছুতেই দুঃখ দিতে পারবে না। 
কালীমূর্তিকে সে মা বলে ডেকেছিল, তা বলে নিজের মাকে ডাকবে না মা বলে? 

চাকরি-বাকরির চেষ্টা ছেড়ে নরেন্দ্র এখন অন্যভাবে অর্থ উপার্জনের চেষ্টা করে। ইংরেজি থেকে বই অনুবাদ করতে 
শুরু করেছে সে, হার্বার্ট স্পেনসারের একটি বই অনুবাদ করতে করতে সে দু একটি বিষয়ের সমালোচনা করে স্পেনসারকে 
চিঠি লিখেছিল, স্পেনসারসাহেৰ তার যুক্তি মেনে নিয়ে একটা উত্তরও দিয়েছেন। এ ছাড়া সে আর এক বন্ধুর সহযোগে 
একটি গানের সংকলন বই প্রস্তুত করার ব্যাপারেও ব্যস্ত। - 

কে যেন একজন বলল, নিজের মায়ের প্রতি নরেনের এত বেশি টান, তাই সে দক্ষিণেশ্বরের মাকে দর্শন করার জন্য 
আসার সময় পায় না। 

নরেন্দ্র প্রতি কোনও কটাক্ষ রামকৃষ্ণ ঠাকুর সহ্য করতে পারেন না। তিনি অমনি তেড়ে উঠে বললেন, মা বাপ কি 
কম জিনিস গা? তারা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত ; তবু সন্যাসের আগে কতদিন 
ধরে মাকে বোঝান । বললেন, মা আমি মাঝে মাঝে এসে তোমায় দেখা দিয়ে যায় ! ডা 

হঠাৎ তিনি মহেন্দ্ৰ মাস্টারের দিকে ঘুরে তাকালেন। মাস্টার এখন পৈতৃক বাড়ি ছেড়ে নিজের স্তরী-পুত্র নিয়ে আলাদা 
সংসার করেছেন। সেটা রামকৃষ্ণ ঠাকুরে পছন্দ নয়।-এখন সে কথা মনে পড়ায় তিনি ধমক দিয়ে বললেন, আর তোমায় 
বলি, বাপ-মা কত যত্বে মানুষ করলে, এখন নিজের মাগ নিয়ে বেরিয়ে আসা ! বাপ-মাকে ফাকি দিয়ে ছেলে তার মাগ 
নিয়ে বাউল-বৈষ্ঞবী সেজে বেরোয় ! তোমার বাপের টাকা পয়সার অভাব নেই বলে, তা না হলে আমি তোমাকেও বলতুম, 
ধিক ! কতকগুলি খণ আছে, বুঝলে ! দেবঝণ, ঝষিঝণ আবার মাতৃঝণ, পিতৃখণ, স্ত্রীধণ ।...হরিশ নিজের স্ত্রীকে ত্যাগ 
করে এখানে এসে রয়েছে ! যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকত, তা হলে তাকে বলতুম, ঢ্যামনা শালা ! 

মহেন্দ্র মুখুজ্যে বলল, পীচটা প্রায় বাজে । এবার গাড়িতে উঠবেন না? 

মহেন্দ্র মুখুঝ্যে ধনী ব্যক্তি, হাতিবাগানে তার একটি ময়দার কল আছে। ঠিক হয়েছে যে দক্ষিণেশ্বর থেকে সেখানে 
গিয়ে সবাই মিলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হবে । থিয়েটার শুরু হতে হতে তো সেই রাত নটা । গাড়ি চলতে শুরু করতেই 
রামকৃষ্ণ ঠাকুরের চোখ দুটি আবিষ্ট হয়ে এল, মাথা একটু একটু দুলছে। গুনগুন করে গাইতে লগলেন : 
১৯০ 


যার মায়ায় ব্রিভুবন বিভোলা 
মাগীর আপ্তভাবে গুপ্ত লীলা 
সে যে আপনি. ক্ষেপা, কর্তা ক্ষেপা 
ক্ষেপা দুটো চেলা... 
গান গাইতে গাইতে তার ভাবসমাধি হল। 
এই সময় ভক্তরা চুপ করে বসে থাকে । রামকৃষ্ণের একপাশে মহেন্দ্র মাস্টার, উল্টেদিকে মহেন্দ্র মুখুজ্যে । একটু আগে 
ওরা থিয়েটারে গিয়ে কত দামের টিকিট কেনা হবে তা নিয়ে আলোচনা করছিলেন । মহেন্দ্র মুখুজ্যে ইচ্ছে, সে তার গুরুকে 
নিয়ে যাচ্ছে, সবচেয়ে দামি বক্সের টিকিট কাটবে । রামকৃষ্ণ আগেই জানিয়ে দিয়েছেন যে অত দামি টিকিটের দরকার 
ন গল অত অল যক নত গার 
মানায় ? 
অপ্রাসঙ্গিকভাবে বিড়বিড় করে বললেন, হাজরা আবার আমাকে শেখায় ! শ্যালা ! 
একটু পরে আবার বললেন, আমি জল খাব ! 
এই জল খাওয়ার কথাটা শুনলেই মাস্টারের মতন ভক্তরা বুঝতে পারেন যে রামকৃষ্ণ সমাধি অবস্থা থেকে মনটাকে 
বাস্তব জগতে ফেরাবার চেষ্টা করছেন। 
মাস্টার ব্যস্ত হয়ে বললেন, ওঁর জন্য একটু জলের ব্যবস্থা করতে হবে যে! 
মহেন্দ্র বলল, শুধু জল ? তা হলে কিছু খাবারও আনলে হয় না? 
মাস্টার বললেন, উনি এখন কিছু খাবেন না। জল দরকার। | 
রামকৃষ্ণ আধা ঘোরের মধ্যে বললেন, হ্যা, আমি খাব। বাহ্যে যাব । 
ঘোড়ার গাড়ি প্রায় হাতিবাগানে পৌঁছে গেছে। মহেন্দ্র মুখুজ্যের নিজস্ব বড় বাড়ি বাগবাজারে মদনমোহন মন্দিরের 
পাশে । কিন্তু তার বাবা সাধুসন্নযাসী মানেন না। সেই ভয়ে রামকৃষ্ণ ঠাকুরকে সে নিজের বাড়িতে না নিয়ে এই ময়দার কলে 
বসাল। এখানে পান-তামাকের ব্যবস্থা নেই । সে সব জোগাড় করার জন্য হুড়োহুড়ি পড়ে গেল । 
পান খেয়ে রামকৃষ্ণ আবার জানালেন, তিনি বাহ্যে যাবেন। 
মহেন্দ্র মুখুজ্যে ভক্তিভরে জল ভর্তি গাড়ু নিয়ে মাঠের দিকে চলল তীর সঙ্গে । কয়েক পা এগোবার পর রামকৃষ্ণ 
থমকে দীড়িয়ে অন্যমনস্কভাবে বললেন, তোমার নিতে হবে না। গাড়ূটা মান্টারকে দাও। 
একটু পরে হাতমুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে রামকৃষ্ণ একটা ঘরের মধ্যে চৌকিতে বসলেন । তার পরনে খাটো ধুতি, গায়ে 
ফতুয়া, কাধে চাদর । মাথার চুল পাতলা হয়ে এসেছে, কিছু কিছু পাক ধরেছে দাড়িতে । চোখ দুটি চঞ্চল, কেমন যেন 
অন্যমনস্ক ভাব। এক এক সময় বেশ স্বাভাবিকভাবে কথা বলছেন, আবার হঠাৎ হঠাৎ যেন চলে যাচ্ছেন নিছক 
ছাড়িয়ে অন্য কোথাও । 
কেউ একজন তামাক সেজে এনে ধরল তার সামনে ৷ রামকৃষ্ণ ইকোটা নিতে গিয়েও থেমে গিয়ে বললেন, সন্ধে 
হয়েছে নাকি গো ? তা হলে আর তামাকটা এখন খাই না। 
সন্ধের সময় সব কাজ ছেড়ে একটুক্ষণ ঈশ্বরের কথা স্মরণ করতে হয়। রামকৃষ্ণ কে কী উত্তর দিল শুনলেন না। 
জানলার বাইরে আকাশের অবস্থাও দেখার চেষ্টা করলেন না, তিনি নিজের একটা হাতের দিকে তাকালেন । সন্ধে হয়েছে 
ত 425:575787577587585 
তখনই সন্ধ্যা। 
স্টার থিয়েটারের সামনের রাস্তায় আজ অনেক জুড়ি গাড়ি, ল্যান্ডো, ফিটন সার বেঁধে দাড়িয়ে আছে। আজ অনেক 
গণ্যমান্য দর্শক এসেছেন বোঝা যায় । টিকিটঘরে কাছে এখনও বেশ ভিড় । 
বাইরের প্রাঙ্গণে পায়চারি করছেন গিরিশ । ‘চৈতন্যলীলা' নাটকে তিনি কোনও পার্ট নেননি, মঞ্চে দাপাদাপি করতে 
এখন আর শরীর বয় না। নাটক শুরু হবার আগে টিকিটঘরের সামনের ভিড় দেখতে তীর ভালো লাগে, 'হাউসফুল' হলে 
বিশেষ তৃত্তি হয়। বিশিষ্ট দর্শকদের তিনি ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান। আজ থিয়োসফি আন্দোলনের নেতা কর্নেল 
আলকট এসেছেন একটু আগে, এসেছেন সেন্ট জেভিয়ার্স কলেজের বিখ্যাত অধ্যাপক ফাদার লাফৌ, সপরিষদ সন্তোষের 
রাজা, ব্রাহ্ম নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী । একটু আগে ডাক্তার মহেন্দ্লাল সরকার ও শশিভূষণকে তিনি ভেতরে বসিয়ে দিয়ে 
এসেছেন। 
আর একটি ঘোড়ার গাড়ি এসে থামল । মাস্টার, মহেন্দ্র মুখুজ্যে, বাবুরাম ও অন্যান্য ভক্তরা আগে নেম গিয়ে সসন্ত্রমে 
রামকৃষ্ণ ঠাকুরকে নামতে সাহায্য করল। দূর থেকে গিরিশ রামকৃষ্ণকে চিনতে পারলেন, যদিও এঁর সঙ্গে তার আলাপ 
হয়নি । এর আগে দুবার রামকৃষ্ণকে দেখেও তেমন কিছু ভক্তিশ্রদ্ধা হয়নি গিরিশের ৷ 
মহেন্দ্র দ্রুত এগিয়ে এসে গিরিশকে জিজ্ঞেস করল, আমাদের পরম পূজনীয় রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন। 
তার জন্য কি কাটতে হবে? 
গিরিশ ভ্রুকুঞ্চিত করলেন। এত লোক ফ্রি পাস চেয়ে জ্বালাতন করে যে বাড়িতে, পাড়ায় তিষ্ঠোনো যায় না। 
থিয়েটারে জন্য কত পরিশ্রম, মঞ্চসজ্জার কত খরচ, নট-নটীদেরও যে ক্ষুধা তৃষ্ঠী আছে, অন্তরালের কর্মীদের যে 
গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হয়, তা এইসব লোকেরা বোঝে না। 
একজন সাধক মানুষ থিয়েটার দেখতে এসেছেন, এটা অবশ্য গিরিশের পক্ষে শ্রাঘার বিষয় । এতদিন যারা নিন্দামন্দ 
করত, তারা অনেকেই আসছে এখন । নদীয়া-শাস্তিপুর থেকে বৈষ্ণব পত্তিতরাও ছুটে আসছে, এই পালা দেখতে । একজন 
কালীসাধককেও ত' হলে আসতে হল । সাধুসন্যাসীদের টাকা-পয়সা থাকে না তা ঠিক, কিন্তু এদের সঙ্গে যে অনেক চেলা- 
চামুণ্ডা থাকে। গৃহী ভক্তদের তো পয়সার অভাব নেই। 
১৯১ 


গিরিশ গন্তীরভাবে বললেন, ওনার টিকিট লাগবে না, কিন্তু বাকিদের টিকিট কাটতে হবে। 

রামকৃষ্ণ এর মধ্যে প্রাঙ্গণে ঢুকে পড়েছেন । গিরিশকে তিনি কী করে চিনলেন কে জানে, ভনািলা 
তুলে নমস্কার করলেন আগে, গিরিশ প্রতিনমস্কার জানালেন । রামকৃষ্ণ আবার নমস্কার করলেন তাকে, 
মার ফেরত দিতে হয়, ডাব চলেই লাগল মাসের একটা না বেশি কির আম পে গেছে 
তাই গিরিশ শেষ নমস্কারটা মনে মনে জানিয়ে বললেন, চলুন, ওপরে চলুন 

দোতলায় এসে একটি বে রামকৃষ্ণকে বসালেন গিরিশ ৷ নীচের তলাটা দর্শকে একেবারে ঠাসা । ওপরের বিভিন 
বক্সে বসেছে বড় মানুষেরা । এরা বাড়ি থেকে আলবোলা নিয়ে এসেছে, কারু কারু সঙ্গে সুরা ভর্তি ডিকান্টার ও গেলাসও 
থাকে, নিজস্ব বেহারা পেছনে দীড়িয়ে মস্ত পাখা দিয়ে বাতাস করে। সেপ্টেম্বর মাসের শেষ দিক, তবু বেশ গরম, রঙ্গালয়ের 
মধ্যে এত মানুষের নিঃশ্বাসে আরও গরম, রামকৃষ্ণের কপালে বিন্দু বিন্দু ঘাম। তা দেখে গিরিশ এঁদের হাওয়া করবার জন্য 
নিজস্ব বেহারাকে নিযুক্ত করে দিলেন। তারপর একটি প্রস্ফুটিত লাল গোলাপ এনে দিলেন রামকৃষ্ণের হাতে । রামকৃষ্ণ সেটা নিয়ে 
একটুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ফিরিয়ে দিয়ে বললেন, ফুলের অধিকার দেবতার আর বাবুদের, আমি নিয়ে কী করব গো? 

কনসার্ট বাজতে শুরু করেছে, এখুনি ড্রপসিন উঠবে, গিরিশ সরে এলেন সেখান থেকে। সিঁড়ি দিয়ে নামতে নামতে 
তার সারা মুখ রেখায় ভরে গেল। আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে। তিনি মাথা ঝাকাতে ঝাকাতে বললেন, দূর ছাই ! 
এই ব্যথা সহজে থামবে না। এখন তার অসুস্থতার কথা কারুকে জানাবার কোনও মানে হয় না। দু মাস ধরে অভিনয় 
চলছে, এখন আর প্রতি রাতে তার উপস্থিতি তেমন প্রয়োজনীয় নয়। তা ছাড়া অমৃতলাল তো আছেই, হঠাৎ কিছু অঘটন 
ঘটলে সে সামলে দেবে। 

নীচে নেমে এসে গিরিশ একখানা গাড়ি ডেকে বাড়ি চলে গেলেন। 

রঙ্গালয়ের মধ্যে এত লগ্ঠনবাতি, এমন আলোকোজ্জ্বল স্থানে রামকৃষ্ণ আগে কখনও আসেননি । একসঙ্গে এত মানুষ। 

উঁকি মেরে দেখতে দেখতে বালকের মতন উচ্ছল হয়ে উঠলেন। মাথা নাড়তে নাড়তে বললেন, বাঃ বাঃ, এখানটা 

তো বেশ ! এখানে এসে বেশ হল ! অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়। তখন দেখতে পাই, তিনিই সব হয়েছেন! 

তার পরই মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, হ্যা গা, এখানে যে বসালে, কত নেবে? 

মাস্টার বললেন, আজ্ে। কিছু নেবে না। আপনি এসেছেন বলে ওদের খুব আহাদ হয়েছে। 

রামকৃষ্ণ মাথা দোলাতে লাগলেন। ড্রপসিন উঠতেই দর্শকদের গুঞ্জন থেমে গেল, প্রশস্ত মঞ্চের পেছনে বনপথের দৃশ্য 
আঁকা, ঠিক যেন গভীর বন বলেই মনে হয়, সামনে দিয়ে পথ। 

ডাক্তার মহেন্দ্রলাল সরকার শশিভৃষণকে নিয়ে বসেছেন নীচে, একেবারে প্রথম সারিতে । এই গরমেও কোট- 
দ245৮87/ র নিয়ে আসার ইচ্ছে 


কেশব কুরু করুণা দীনে, দাশ] 
মুরুলীধারী 


(সমবেত) হরিবোল, হরিবোল, হরিবোল, মন আমার... 

মহেত্দ্রলাল ফিসফিসিয়ে শশিভৃষণকে বললেন, এখানে যে খরষ্টানি টুকলিয়েছে গো ! 

শশিভূষণ বুঝতে না পেরে ভুরু তুললেন। 

মহেন্দলাল বললেন, বাইবেলে আছে না, যিশুর জন্মের সময় আকাশের একটি নতুন তারা দেখে তিনজন জ্ঞানী লোক 
ভগবানের বাচ্চা জন্মেছে মনে করে খুঁজতে খুঁজতে এল ? এও ঠিক তেমন ধারাটি নয় ? নিমাই জন্মাবার সময় কেউ কি 
ঘুণাক্ষরেও জানত, সে ভবিষ্যতে এক কেউকেটা মহাপুরুষ হবে ? অনেকদিন পর্যন্ত ওই শচীর ব্যাটা তো ছিল একটা 
বয়াটে ছোড়া ! গিরিশ এখানে কটা দাড়িওয়ালা ঝষিকে আমদানি করল কোথা থেকে ? 

আকাল কে দানের অনেকে শুতে রা নেননি 
হয়ে এদিকে ফিরে তাকাল, মহেন্দ্রলালের জক্ষেপ নেই। 

যে দৃশ্য দেখে মহেন্্রলাল এইসব উক্তি করলেন, সেই দৃশ্য দর্শনেই রামকৃষ্ণ ঠাকুরের প্রতিক্রিয়া সম্পূর্ণ অন্যরকম। 
সাধারণ অভিনেতারা মুনি-ঝষি সেজেছে, তাদের দেখেই ভক্তিভাব বিভোর হয়ে গেলেন। গান শুনতে শুনতে তার 
চোখ বুজে আসছে, শরীর দুলছে, তিনি সরে যাচ্ছেন বাস্তবতা থেকে, হঠাৎ বাহ্যজ্ঞান হারিয়ে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। 

থিয়েটার দেখার তার এত আগ্রহ, তবু তিনি সব দেখতে পাবেন না ভেবে এক অর্বাটীন শিষ্য দিয়ে তাকে 
জাগিয়ে দিতে গেল, মাস্টার সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে নিষেধ করলেন: কোনও কারণেই সাধকদের কখনও 
সমাধিভঙ্গ করাতে নেই। 

প্রথম বিনোদিনীকে দেখা গেল কিশোর নিমাই বেশে। যারা অন্য অনেক নাটকে বিনোদিনীকে বহুবার দেখেছে, 
তারাও চিনতে পারল না। শুধু রূপসঙ্জার কৌশলের জন্যই নয়, এ যেন অন্য বিনোদিনী । যে বিনোদিনীকে রঙ্গিনী, নৃত্য- 
গীত পটিয়সী হিসেবে সবাই জানে, সেই বিনোদিনীর পরিচয়টা মুছে ফেলার জন্য সে রীতিমতন সাধনা করেছে। সে এখন 
শ্রীচৈতন্যভাবে ভাবিতা, অভিনয়ের দিন ভোরবেলা গঙ্গাস্নান করে আসে, তারপর সারাদিন আর কারুর সঙ্গে দেখা করে না, 
একাথচিতে শুধু শীগৌরাসের ধ্যান করে। গিরিশ্চ্তের কাছে জেদ করে সে পুরুষে ভুমিকা নিয়েছে। শুধু কূপের চটক 
দিয়ে নয়, অভিনয় কলাগুণে দর্শকদের মন জয় করতে হবে। বনবিহারীর সঙ্গে প্রতিযোগিতার কথাটাও বিনোদিনীর মনের 
এক কোণে বাসা বেঁধে আছে। এই নাটকে বনবিহারীও পুরুষ সেজেছে, সে নিত্যানন্দ কিনতু বিনোদিনীর পাশে সে এবার 
দীড়াতেই পারছে না। 
১৯২ 


বিনোদিনীকে অবশ্য নাট্যকারই জিতিয়ে দিয়েছেন। প্রথম থেকেই সে ঈশ্বরের অবতার । অধিকাংশ দর্শকের মন 
তাতেই দ্রব হয়ে গেছে। খ্রিস্টান মিশনারী ও নব্য খ্রিস্টানদের হিন্দু ধর্মের প্রতি কুৎসা-বিদ্রুপ, ব্রাহ্মদের খ্রিস্টান তোষন, 
তরুন শিক্ষিত সম্প্রদায় হিন্দু ধর্মকে কুসংস্কারাচ্ছন্ন মনে করে নাস্তিকতার আস্ফালন শুরু করায় সাধারণ হিন্দুরা অনেকখানি 
গুটিয়ে গিয়েছিল, প্রকাশ্যে নিজেদের হিন্দু বলে পরিচয় দিতে সঙ্কোচ বোধ করত, আজ তারা মঞ্চের চোখ-ধাধানো 
আলোয় দাপটের সঙ্গে হিন্দুত্বের জয়জয়কার দেখে যেন নব বলে বলীয়ান হয়ে উঠল। মুহুমুর্হ জয়ধ্বনি । মঞ্চে যেন সত্যিই 
শ্রীগৌরাঙ্গকে প্রত্যক্ষ করছে সবাই। ৃ 
সাধারণ দর্শক ছাড়াও আরও অনেকে মুগ্ধ। কর্নেল আলকট তীর পার্শ্ববর্তী ফাদার লাফৌকে বললেন, অতি বিস্ময়কর ! 
আমি এতখানি নিপুণ অভিনয়-কৃতিত্ব আশা করিনি । আমি বিলাতে প্রখ্যাত অভিনেত্রী এলেন টেরির ডেসডিমোনা ও 
পোর্শিয়ার ভূমিকায় অভিনয় দেখেছি, সেই তুলনায় এই বাঙালি অভিনেত্রীটি কোনও অংশে কম নয়। ফাদার লাফৌ চুপ 
করে রইলেন, তার চক্ষু দুটি এখন বে বেশি উজ্জ্বল । তিনি বিজ্ঞানের শিক্ষক, হিন্দু অধ্যাত্মবাদ নিয়ে তার কোনও মাথাব্যথা 
নেই। কিন্তু তিনি ভারতপ্রেমিক, ভারতীয়দের কোনওরকম কৃতিত্ব দেখলেই তিনি আনন্দবোধ করেন । থিয়েটার 
পরিচালনায় বাঙালিরা যে ইংরেজদের সঙ্গে পাল্লা দেবার মতন কৃতিত্ব অর্জন করেছে, এতেই তিনি গর্ব বোধ করছেন। 
আবার বাস্তবে ফিরে এসেছেন, সাগ্রহে দৃশ্যের পর দৃশ্য দেখছেন। এখন নবদ্ীপের গঙ্গার ঘাটে নিমাইয়ের 
সেই পূজার নৈবেদ্য কেড়ে খাওয়ার দৃশ্য । বহু নারী-পুরুষ ভক্তিতরে পূজা দিতে বসেছে, দুরত্ত কিশোর নিমাই ঠাকুর 
দেবতা মানে না, তার খিদে পেয়েছে, সে নৈবেদ্য তছনছ করে, নাড়ু-বাতাসা তুলে তুলে খাচ্ছে। ক্রুদ্ধ ব্রাহ্মণরা শাপমন্যি 
করছে তাকে। এক ব্রাহ্মণ বলল, ওরে বেল্লিক, সর্বনাশ হবে তোর ! নিমাই ওসব গ্রাহ্য করে না, তার পেট ভরে গেছে। সে 
এখন চলে যাচ্ছে। কিন্তু নিমাই চলে গেলে যে সব কিছুই বিরস হয়ে যায়। সেই যে সব র নায়ক। গঙ্গার ঘাটের 
সত্রীলোকেরা এত দুষ্টামি সত্বেও নিমাইকে ভালোবাসে, তারা ব্যাকুলভাবে বলতে লাগল, ফিরে আয়, নিমাই ফিরে 
আয় ! | 
তবু নিমাই ফিরছে না । সে বুড়ো আঙুল তুলে কলা দেখাচ্ছে। 
একটি রমণী জানত নিমাইকে ফেরাবার মহামন্ত্র । সে চেঁচিয়ে বলে উঠল, হরিবোল, হরিবোল 
অমনি নিমাই ফিরে দাড়াল । সে দু হাত তুলে গাইতে লাগল হরিবোল, হরিবোল...। সঙ্গীত পরিচালক বেণীমাধব 
অধিকারী উইংসের পাশে দাড়িয়ে ঢ্যালা ঢ্যালা চোখ করে সব দেখছেন। এই সময় নির্দেশে বাজনদাররা মৃদঙ্গ, খোল- 
করতালের বাজনা শুরু করে দিল। এই বিনোদিনী নাচবে, কিন্তু এ নাচ একেবারে অন্যরকম, অন্য নাটকের রঙ্গিলা 
নাচের সঙ্গে কোনও সম্পর্ক নেই, শরীরের রমণীত্বও যেন একেবারে মুছে গেছে। 
রামকৃষ্ণর চক্ষু ছলছল করছে, তিনি বারবার বলতে লাগলেন, আহা, আহা ! | 
মাস্টারও আহা আহা করতে লাগলেন । অন্য একজন ভক্ত বেশ জোরে জোরে কেঁদে উঠল । পাশের বক্স থেকে এক 
মদ্যপায়ী বাবু হেঁকে বলল, সাইলেন্স ! গান শুনতে দাও । ওফ, বড্ড মজিয়েছে! . 
রামকৃষ্ণের চক্ষে আবার ঘোর লেগেছে । তিনি হঠাৎ উঠে দাড়াতে গিয়েও বসে পড়লেন ৷ নিজেকে সংযত করার চেষ্টা 
করছেন। তারপর সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন, দেখ । যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না । 
এহিকেরা ঢং মনে করবে ! | 
নীচের তলায় মহেন্দ্রলাল ওষ্ঠ উল্টে শশিভূষণকে বললেন, এ আবার কী মড়াকান্না শুরু হল হ্যা ? দিব্যি জমেছিল। 
, হরিবোল, এর মধ্যে হরি এল কোথ্‌ থেকে ? রাত্তিরবেলা যারা মড়া নিয়ে যায়, তারা হরিবোল বলে আ্যায়সা 
চ্যাচায়, আমার ঘুম ভেঙে যায় ! এদের হরি নামের ভগবানটা কি কানে কালা ? 
শশিভৃষণ নাট্যরসে নিমজ্জিত হয়ে "এই গান ও নাচ বেশ উপভোগই করছিলেন, মহেন্দ্রলালের কথা শুনে হাসতে 
লাগলেন। 
মহেন্্রলাল আবার বললেন, নিমাই, যাকে এখন সবাই চৈতন্য বলে, সে তো ক অক্ষরটা শুনলেই কৃষ্ণের কথা ভেবে 
পাগল হত, তাই না ? সেই কৃষ্ণ ব্যাটা ছিল রসিক নাগর, গোপীদের নিয়ে কত লীলেই না করেছে। সে খুব একটা মন্দ 
না। কিন্তু হরি? শুনলেই মনে হয় রান্নার ঠাকুর ! সাধে কি আর সাহেবরা হরিবোল শুনলেই বলে হরিবৃল ! 
শশিভৃষণ জিজ্ঞেস করলেন, আপনার ভালো লাগছে না? সবটা দেখবেন না? 
মহেন্দ্রলাল বললেন, আলবাত দেখব । আমি কোনও কিছুরই শেষ না দেখে ছাড়ি না ! 
যে সব দর্শক আগে এই নাটক দু-তিনবার দেখেছে, তারা গানের সঙ্গে গলা মেলাতে লাগল হঠাৎ একজন দর্শক 
চেয়ারের ওপর দাড়িয়ে উঠে নেচে ওই গান গাইতে শুরু করে দিল। 
মহেন্্রলাল বললেন, আ মোলো যা ! এটা আবার কোন ভূত ? মদ খেয়ে চুর চুর হয়েছে, এটাকে দূর করে দিচ্ছে না 
কেন? 
পেছন থেকে একজন দর্শক বলল, ছি, ছি, কী বলছেন মশাই ? উনি পৃজ্যপাদ বিজয়কৃষণ গোস্বামী ! 
মহেত্দ্রলাল বললেন, পৃজ্যপাদ হোক বা আরও বড় কোনও বাতকর্ম হোক, লোকটা কে? 
সেই দর্শকটি বলল, আপনি ওর নাম শোনেননি ? উনি ব্রাহ্মদের একজন প্রসিদ্ধ নেতা । 
মহেন্্রলাল বললেন, বেন্মোজ্ঞানী ! তারা তো নিরাকার নিয়ে লাফালাফি করে, এখানে হরি হরি বলে ভেউ ভেউ করে 
কেঁদে ভাসাচ্ছে কেন? 
অন্য একজন দর্শক বলল, বুঝলেন না দাদা, ঘরের ছেলে ঘরে ফিরছে। হিন্দু ধর্ম ছেড়ে যারা চলে গিয়েছিল, 
সবাইকেই আবার ফিরতে হবে৷ 
মহেন্দ্লাল বললেন, যারা খ্রিষ্টান, মুসলমান হয়েছে, তারাও ফিরবে ? ফিরতে চাইলেও তাদের মেনে নিতে পারবে 
হিন্দুরা ? হ্যাঃ, যত্ত সব আজগুবি কথা ! 


প্রথম আলো (১ম)--২৫ ১৯৩ 


শশিভূষণ হেসেই চলেছেন । তার দিকে ফিরে মহেত্দ্রলাল রাগত স্বরে বললেন, তুমি তখন থেকে শুধু হেসে যাচ্ছ কেন 
হে ছোকরা ? 
শশিভৃষণ বললেন, এত. আনন্দ পাওয়া কি সহজে মানুষের ভাগ্যে ঘটে ? একদিকে দেখছি গিরিশবাবুর নাটক, আর 
একদিকে দেখছি আপনার নাটক । একসঙ্গে দুশো মজা ! 
একটি অঙ্কের পর পর্দা পড়ে গেছে। চানাচুর ও কুলপি-মালাইয়ের ফেরিওয়ালারা হনল্লা শুরু করেছে ভেতরে। 
আসবেন ? খুব জরুরি ব্যাপার । 
মহেন্দ্রলাল উঠে পড়লেন। 
খ্রিনরুমের দিকে এগোতে এগোতে লোকটি উর্ধ্বশ্বাসে বলতে লাগল, বিনোদ অজ্ঞান হয়ে গেছে, ডাক্তারবাবু। আপনি 
যে কোনও উপায়ে তাকে চাঙ্গা করে তুলুন, নইলে প্র বন্ধ হয়ে যাবে ! 
মহেন্দ্রলাল বললেন, মুশকিল করলে, আমি কি ওষুধের বাক্স সঙ্গে এনেছি ? রাত্তির এগারোটার সময় কোনও 
দোকানও তো খোলা থাকবে না । চল গে দেখি ! 
মঞ্চের পেছন দিকে এক জায়গায় সমস্ত অভিনেতা ও নেপথ্য শিল্পীদের ভিড় জমে গেছে, সকলেরই মুখে দারুণ 
উদ্বেগের চিহ্ন। নাটক যেরকম তুঙ্গে উঠে আসে, এই অবস্থায় অভিনয় বন্ধ করে দিতে হলে দর্শকদের ক্ষেপে ওঠা 
স্বাভাবিক SOL Re বরবাদ ি257-4185 
ভাজি তাকে প্রায় একাই টেনে নিয়ে যেতে হয়, তার পরিশ্রম কম নয়। এই সঙ্কটে গিরিশবাবুও আবার 
|| 
ভিড় ঠেলে সামনে গিয়ে মহেন্দ্রলাল দেখলেন, এক দীর্ঘদেহী আলখাল্লা পরা পাদ্রি বিনোদিনীর মাথা কোলে নিয়ে বসে 
করলেন। বিনোদিনীর মাথার চুল খুলে গেছে, গুচ্ছ গুচ্ছ কৌকড়া চুল, এখন আর তাকে পুরুষ বলে মনে হয় না। চক্ষু দুটি 
নিমিলিত, ওষ্ঠ অল্প অল্প কাঁপছে । ফাদার লাফৌ লম্বা লম্বা আঙুল দিয়ে বিনোদিনীর মাথা ম্যাসাজ করে দিচ্ছেন। একজনকে 
বললেন এক গেলাস জল আনতে । 
মহেন্দ্ৰলাল বুঝলেন, আর বিশেষ কিছু করার দরকার নেই । বিনোদিনী অতিরিক্ত আবেগ সামলাতে পারেনি, একটু 
পরেই ধাতস্থ হয়ে যাবে । ফাদার লাফৌ ঠিকই বুঝেছেন। 
বিনোদিনী করে বলতে লাগল, হা কৃষ্ণ ! হা কৃষ্ণ ! 
এই দৃশ্যটিতে মহেন্দ্রলাল বেশ কৌতুক বোধ করলেন। এক রূপসী বারবনিতা শুয়ে আছে পা ছড়িয়ে, তার মুখখানা 
এমনই তীব্রতায় ক্রিষ্ট, যেন সে সত্যিই কৃষ্ণ উন্মাদিনী রাধা, কিংবা স্বয়ং শ্রীগৌরাঙ্গ। তার মাথা কোলে নিয়ে বসে আছে 
এক খ্রিষ্টান সাধু । কৃষ্ণনাম বলতে বলতে চোখ মেলে বিনোদিনী প্রথমে দেখতে পাবে এক শ্বেতাঙ্গ দাড়িওয়ালা পুরুষকে । 
তিনি ফিরে গিয়ে নিজের আসনে বসলেন, শশিতৃষণ ব্যগ্রভাবে জিজ্ঞেস করলেন, কী হল ? কী হয়েছে ভেতরে? 
মহেন্দ্রলাল বললেন, নট-নটারা স্টেজের ওপর রাজা-রানী, স্বর্গের দেবদেবী সাজে। কিন্তু মুখস্থ কথা বলতে বলতে 
তারা যদি নিজেদেরও রাজা-রানী, দেবদেবী ভাবতে শুরু করে, তা হলেই তো চিত্তির ! ওরা যে আসলে ভজা-গজা, টেঁপি 
খাদি তা ভুলে গেলে শেখানো বুলি ঠিকঠাক বলবে কী করে? এখানে সবই তো-নকল ! 
ঠাকুরের এর মধ্যে দু-তিনবার ভাবসমাধি হয়ে গেছে। মাঝে মাঝে চোখ খুলে দেখছেন, আবার এক একবার 

বুজে যাচ্ছে চক্ষু । বিশেষত গানগুলি শুনলেই রোমাঞ্চ হচ্ছে তার সর্বাঙ্গে, তিনি সঙ্গীতপ্রিয়, উচ্চ ভাবের গান শুনলে তার 
আবেশ আসে। আবার শুরু হয়েছে অভিনয়, নিমাইয়ের গৃহত্যাগ আসন্ন, তার এখন পাগল পাগল দশা, কৃষ্ণনাম শুনলেই 
তার চোখ দিয়ে অশ্রু ঝরে, শচীমাতাও পুত্রের এই দশা দেখে কান্নাকাটি করছেন। শ্রীবাস এসেছেন বাড়িতে, তাকে দেখে 
নিমাই ছুটে গিয়ে গান গেয়ে উঠল : 

কই প্রভু কই কৃষ্ণ ভক্তি হল 

অধম জনম বৃথা কেটে গেল 
বল প্রভু, কৃষ্ণ, কৃষ্ণ কোথা পাব... 
এই গান শুনে রামকৃষ্ণ ঠাকুর আরও আন্দোলিত হয়ে উঠলেন। মাস্টারের দিকে ফিরে বলতে গেলেন কিছু, কিন্তু শব্দ 
বেরুচ্ছে না, আবেগে তীর স্বর বুজে যাচ্ছে। চক্ষু দিয়ে অনবরত গড়াচ্ছে অশ্রু, উনি মোছার চেষ্টাও করছেন না, গণ্ডদেশ 
নয়নজলে ভাসছে। 
এবারে তার সমাধি হল না বটে, কিন্তু এরপর নিতাইয়ের সঙ্গে মিলনদৃশ্যে যখন গৌরাঙ্গ সম্পূর্ণ ঈশ্বর আৰিষ্ট হয়ে 
ঘোরের মধ্যে কথা বলছে, শ্রীবাস ষড়ভুজ দর্শন করে স্তব করছে, তখন রামকৃষ্ণ ঠাকুরও মানসনেত্রে ভগবানের মূর্তি 
দেখতে পেলেন । নিতাই গান গেয়ে উঠল : 

কই কৃষ্ণ এল কুঞ্জে প্রাণ সই ! 

দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে 

কি গো কৃষ্ণ বই ! 
রামকৃষ্ণ ঠাকুর আর বাস্তবে থাকতে পারলেন না, চক্ষু মুদে আবার চলে গেলেন ভাবজগতে । 
অন্যান্য নাটকে অভিনয়ের তুঙ্গ মুহূর্তে দর্শকরা চটাপট চটাপট শব্দে হাততালি দেয় । থিয়েটারের ভাষায় যাকে বলে 
ক্ল্যাপ, কোন অভিনেতা বা অভিনেত্রী এক রাত্রির অভিনয়ে কতবার ক্ল্যাপ পেল, তা দিয়ে তার জনপ্রিয়তা যাচাই হয় । কিন্তু 
এই নাটকে দর্শকরা যেন ক্ল্যাপ দিতে ভুলে গেল, তারা ঘন ঘন অহো, অহো, আহা আহা ধ্বনি দিচ্ছে, কান্নার 
ফৌসফৌসানি শোনা যাচ্ছে, যারা রুমাল এনেছে সব এতক্ষণে ভিজে জবজবে হয়ে গেছে। 
১৯৪ 


এই নাটকে যা কিছু দেখছে, তা অধিকাংশ দর্শকের কাছেই অভিনব । চৈতন্যদেবের সম্পূর্ণ জীবনকাহিনী অনেকের 
কাছেই অজানা । বহুদিনের অশিক্ষায় হিন্দুদের অতীত অস্পষ্ট, নিছক কিছু গাল-গল্প ছাড়া ইতিহাস কিংবা উচ্চাঙ্গের দর্শন 
সম্পর্কে অধিকাংশেরই কোনও ধারণা নেই। বেশির ভাগ হিন্দুই বেদ-উপনিষদ কখনও চক্ষে দেখেনি, গীতা গ্রন্থাকারে 
পাওয়াই যায় না প্রায়। গিরিশ ঘোষের ভক্তিরসের নাটকগুলি যেন তাদের অতীত গৌরবের এক একটা অধ্যায় তুলে 
ধরছে। যেন একটা আবিষ্কারের আনন্দে সকলে বিহ্বল ! 

মহেন্দ্রলাল শশিভৃষণকে জিজ্ঞেস করলেন, হ্যা গো, এই কেষ্ট নামের লোকটার দেখা পাবার জন্য এই নাটকে সবাই 
এমন হেদিয়ে মরছে কেন ? ওই নাম শুনে এত হাপুস হুপুস কান্নার কী আছে? 

শশিভূষণ খুকখুক করে হেসে বললেন, কেষ্ট নামের লোকটা ? সবাই যে তাঁকে ভগবান বলে মানে । 

মহেন্দ্লাল বললেন, ঠিক আছে, ধরা গেল, সে একখানা বেশ জীহাবাজ ধরনের ভগবান । ষোলো হাজার গোপিনীর 
সঙ্গে লীলেখেলা করলেও সে ভগবান । বেশ। কিন্তু তার দেখা পাবার জন্য এমন আকুলি-বিকুলি কেন, দেখা পেলে কী 
এমন হাতি-ঘোড়া হবে ? কে্টর দেখা পেলে ওই লোকগুলোর পাগলামির অসুখ সেরে যাবে, মাগ-ছেলেপুলের খাওয়া 
পরার সমস্যা ঘুচবে ? 

শশিড়ুষণ বললেন; আপনার এ তো সংসারী লোকের মতন কথা । এখানে তো বৈরাগ্য আর ঈশ্বর সান্নিধ্যের 
ব্যাকুলতার ছবি আকছেন গিরিশবাবু ! 

মহেন্দ্রলাল ঘাড় ঘুরিয়ে র একবার দেখে নিয়ে বললেন, বৈরাগ্য না কচু ! এই যে লোকগুলো দেখছে, এরা 
একটা ভিখিরিকে একটাও পয়সা.না দিয়ে যা যা ব্যাটা বলে খ্যাকাবে। বাড়িতে ঝি-চাকরদের কুকুর-বেড়ালের মতন লাথি- 
ঝীটা মারবে। প্রতিবেশীর সঙ্গে এক ছটাক জমির জন্য লাঠালাঠি করবে । আর এখানে বৈরাগ্যের কথা শুনে কেঁদে ভাসিয়ে 
সব ধুলো কাদা করে দিল গা ? ভণ্ডামি আর কাকে বলে! 

শশিভূষণ জিজ্ঞেস করলেন, আপনার কি এই নাটক একটুও ভালো লাগছে না ? 

মহেন্্রলাল নাক চুলকোতে লাগলেন । তারপর খানিকটা বললেন, গানগুলি বড় খাসা । বিনোদিনী মেয়েটা 
মঞ্চ মাতিয়ে রেখেছে, তা স্বীকার করতেই হবে । এটা হচ্ছে আর্ট । জান শশী, আমি ঠাকুর-দেবতা গ্রাহ্য করি না, ধন্মের 
ন্যাকামি শুনলে আমার গা গুলোয়, তবু কী জান, যদি ভালো গান শুনি, তার মধ্যে ঠাকুর দেবতার কথা থাক বা নাই থাক, 
আমার বুক মুচড়োয় । গিরিশ বড্ড জমিয়েছে গো ! 

নাটক শেষ হবার পর রঙ্গালয়ে তুমুল শোরগোল পড়ে গেল। দর্শকরা কেউ আর বেরুতেই চায় না। ‘হরি মন মজায়ে 
লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়’, এই গানের সঙ্গে সঙ্গে ব্যাকুল, উন্মাদিনীর মতন 
বিনোদিনীর নৃত্য যেন একটা ঝড় তুলে দিয়েছে, তার রেশ পর্দা পড়ার পরেও মিলিয়ে যায়নি । সবাই বিনোদিনীকে আবার 
দেখতে চায়। 

বিনোদিনীর জন্য দু দুবার ড্রপসিন তোলা হয়েছে, সে মঞ্চের সামনে এসে দীড়িয়েছে, তবু দর্শকদের তৃপ্তি নেই, তারা 
চিৎকার করতে লাগল, এনকোর, এনকোর ! বিনোদিনী খুবই পরিশ্রান্ত, তার পক্ষে আর দাড়ানো সম্ভব নয়। 

সবাই মিলে যাতে মঞ্চ পশ্চাতে হুড়মুড় করে ঢুকে না পড়ে, সেই জন্য পাহারাদাররা সিঁড়ির কাছে বেষ্টনী করে আছে। 
কিন্তু কিছু কিছু বিশিষ্ট লোককে যেতে দিতেই হয়, রাজা-মহারাজ কিংবা শহরের বড় বড় ধনী ব্যক্তিদের খাতির না করলে 
থিয়েটার চালানো যায় না, এবং এই সব ব্যক্তিরাও থিয়েটার দেখে চুপচাপ চলে যাবার পাত্র নন, নিজেদের উপস্থিতি 
জাহির করবেন অবশ্যই । সবচেয়ে আশ্চর্যের কথা, কয়েকজন মহামহোপাধ্যায়, নবদ্বীপের ন্যাড়ামাথা, কপালে ফৌটা 
ফৌটা কাটা গায়ে নামাবলি জড়ানো টিকিধারী বৈষ্ণব নেতারাও বিনোদিনীকে আশীর্বাদ জানাবার জন্য ব্যাকুল, তাদেরও 
পথ ছাড়তে হয়। 

দোতলার অন্যান্য বক্স খালি হয়ে গেলেও রামকৃষ্ণ ঠাকুর স্তব্ধ হয়ে বসে আছেন। তার ঘোর কাটছে না। ভক্তরা 
ডাকতে সাহস পাচ্ছে না তাকে, তারা ফিসফিস করে কথা বলছে পরস্পরের সঙ্গে । রামকৃষ্ণ ঠাকুরের দু চোখের কোণে 
চিকচিক করছে অশ্রুবিন্দু। 

একটু পরে তিনি অস্ফুট স্বরে বললেন, গৌর হরি, গৌর হরি ! 

একজন ভক্ত বলল, এবার যে বাড়ি যেতে হয়। 


সসন্ত্রমে পথ ছেড়ে দিল। 

অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা বিনোদিনীকে ঘিরে থাকলেও অমৃতলাল বসু বসে আছেন একটু দূরে । এই নাটকে 
তার দুটি ছোট ছোট ভূমিকা । যবনিকা পতনের পরই তিনি মদের বোতল খুলে ফেলেছেন। অন্যান্য নাটকের বেলায় 
“চৈতন্যলীলা' শুরু হবার পর বিনোদিনীর বেশ পরিবর্তন ঘটে গেছে, সে আর নিজের বাসস্থানে মদের আসর বসাতে চায় 
না । আজ গিরিশও নেই এখানে, সুতরাং সুরাপাত্র হাতে অমৃতলাল নিজেই নিজের সঙ্গী । রর 

গিরিশ অনুপস্থিত বলে অনেক অসুবিধে হচ্ছে। হৌমরাচোমরা ব্যক্তিরা তার খোজ করছে তো বটেই, তা ছাড়া এদের 
সঙ্গে উপযুক্তভাবে কথাবার্তাই বা বলবে কে ? বিনোদিনীর মুখ দিয়ে কথা সরছে না। অমৃতলালই সব দিক সামাল দিতে 
পারেন। 


১৯৫ 


একজন. অমৃতলালকে ডাকতে এলে তিনি ধমকে উঠে বললেন, যা যা, আমাকে বিরক্ত করিস না। থিয়েটারের 
মেয়েগুলো সব বেশ্যা, আর নটগুলো বিশ্ব বখাটে, দুশ্চরিত্র, তাই না ! এতদিন তো ওরা এই কথাই বলে এসেছে। এখন 
বুঝুক শালারা ! দেখুক, এই বেশ্যা আর বখাটেরাই কীভাবে মানুষকে মাতাতে পারে । আমরা আজ এত লোককে কীদিয়ে 
ছেড়েছি ! একদিন দেখবি, জেলায় জেলায় ঘুরে ঘুরে আমরা এই চৈতন্যলীলা পালা করব, সারা দেশকে কাদাব, কাদতে 
কাদতে দেশের মানুষ জাগবে, নিজেদের চিনবে। 


লোকটি বলল, দক্ষিণেশ্বরের কালীসাধক র ঠাকুর এসেছেন, তাকে একবার দর্শন করতে যাবেন না ! 
অমৃতলাল বললেন, আমার কিসের দায় রে ? আমি কোনও ঠাকুরমাকুরের ভক্ত নই । এসেছেন তো আমার কী ? 
আমি মাতাল, সমাজের বার, লক্ষ্মীছাড়া, কালীসাধকের সামনে আমি যেতে যাব কেন? 


ই বিলাল ডন হল উঠ দি হত য় হল ত কন 
এসেছেন 


গলায় গৌরাঙ্গের নাম উচ্চারণ করে ঝাঁপিয়ে পড়লেন বিনোদিনীর পায়ের ওপর । 

LSE OT El ot ON HUTT 
পিতা-মাতারও পদম্পর্শ করেন না, তিনি এক চরিত্রহীনা নারীর পা ছুঁলেন ! ভক্তরা সঙ্গে সঙ্গে রামকৃষ্ণকে ধরে দীড় করিয়ে 
দিল, ধমকের সুরে বলল, ঠাকুর, এ কী করছেন ! 

RC EE IE ES বাহাজান ফিরে TEST TT দেখলেন, ভার সামনে বে দড়ির 
25557584859 
একটু গলে গেছে। 

পাপের ভয়ে বিনোদিনী কীদছে, কাদতে কাদতেই বলল, প্রভু, আমায় আশীর্বাদ করবেন না ? 

রামকৃষ্ণ এবার তার মাথায় দু হাত রেখে বললেন, মা, তোমার চৈতন্য হোক ! 

তার পরই তিনি প্রস্থানের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। 

একজন জিজ্ঞেস করল, আজকের নাটক কেমন দেখলেন ? 

রামকৃষ্ণ সম্পূর্ণ স্বাভাবিক গলায় হাসতে হাসলে বললেন, আসল নকল এক দেখলাম ! 

মহেন্্রলাল জানতেন না গিরিশচন্দ্র অনেক আগেই বাড়ি চলে গেছেন। গিরিশের খোঁজে মঞ্চের পেছনে এসে রামকৃষ্ণ- 
বিনোদিনী দৃশ্যটি দেখলেন তিনি । রামকৃষ্ণ সদলবলে নেমে যাবার সময় তিনি ও শশিভৃষণ রাস্তা ছেড়ে সরে দীড়ালেন। 

শশিতৃষণ বললেন, ইনি দক্ষিণেশ্বরের সেই কালীসাধক রামকৃষ্ণ ? 

মহেন্দ্রলাল বললেন, হুঁ। 

শশিভৃষণ বললেন, আমি আগে কখনও দেখিনি । কেউ কেউ এঁকে অবতার বলতে শুরু করেছে। 

নহে বললেন, আমি অবতার টার বৃ না মানুষ কখনও অবতার হতে পারে + মানুষ মায়ের পেটে যারা 

তারা মানুষই । মানুষেরই মতন তাদের সুখ-সম্তোগ, ক্ষুধা-তৃষ্ণা, রোগ-ভোগের কষ্ট থাকতে বাধ্য । তবে এ কথাও 
৮5-81-৮57৮ 
তারপর তিনি বিনোদিনীর কাছে এগিয়ে গিয়ে বললেন, টিজার বটি রর 
সার্থক গড়েছে। তবে, কাল থেকে স্টেজে নামার পর তুমি নিজেকে নদীয়ার নিমাই বলে ভেব না, সব.সময় মনে রাখবে, 
তুমি বিনোদিনী দাসী, তুমি অভিনয় করছ। তা হলে তোমার দম ফুরোবে না, হঠাৎ অজ্ঞান হয়েও যাবে না। 

একটু আগে একজন বড় সাধকের আশীর্বাদে বিনোদিনী মোহিত হয়ে আছে। ডাক্তারের কথাগুলি তার পছন্দ হল না, 

সে অন্য দিকে মুখ ফিরিয়ে রইল। 


রে 


;% 08৪ ॥ 


মহারাজ বীরচন্দ্র মাণিক্য বললেন, আর তিন দিন, বুঝলি মোহিনী, রত 
দপদশিহারহটে রব রই ভাতারাটির ওপর আমার রেশ আহা হযেছে ওবুধেও কাজ হচ্ছে। এনারে (তাকে 
আমি গঙ্গায় বজরা চেপে হাওয়া খেতে যাব। ণ 

মহারাজ পালক্কে অর্ধ-উলঙ্গ অবস্থায় হাত-পা ছড়িয়ে শুয়ে আছেন, দুটি দাসী গরমজলে গামছা ভিজিয়ে মুছে দিচ্ছে 
তীর সর্বাঙ্গ, মাথার কাছে একটা রুপোর ইকো হাতে নিয়ে দীড়িয়ে আছে মনোমোহিনী। এই অবস্থাতেও মাঝে মাঝে 
তামাকের ধোয়া না টানলে মহারাজ স্বস্তি পান না। 

মনোমোহিনী বলল বাজ ডাকার মতন গুম গুম করে কথা বলেন ! 

মহারাজ বললেন, হুঁ, তেজ আছে ! তুই দেখিল কী করে? 

বলল, পাশের ঘর থেকে। বাবাঃ, দেখলেই পিলে চমকে যায়! 

মহারাজ হাসতে হাসতে বললেন, সে কি রে, তোর পিলে হয়েছে নাকি ? ছেলে হল না, টা 

দাসীটি মহারাজকে পরিষার বন পরিয়ে দিয়ে চলে গেল! মহারাজ আরাম করে তামাক টানতে টানতে হঠাৎ নাক 
ডাকতে শুরু করলেন, মনোমোহিনী হুকোটা সরিয়ে নিয়ে নিজেই একবার টান দিল ! 


১৯৬ 


ক be একটা ঝনঝন শব্দে তন্দ্রা টুটে গেল মহারাজের । তিনি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আতকে উঠে বললেন, ও 
,ওকীকরলিরে? 

কক্ষের এক পাশে একটা টেবিলের ওপর রয়েছে দুটি বড় ক্যামেরা ও একটি পিতলের তেপায়া স্ট্যান্ড। সেই সব নিয়ে 
মোহিনী ঘীটাঘীটি করতে গিয়ে স্ট্যান্ডটা ফেলে দিয়েছে। 


মনোমোহিনী বলল, তা হলে আমি এখন কী করব? 

মহারাজ বললেন, তুই তো বাংলা পড়তে পারিস । জানলার ধারে বসে বসে বই পড়। 

মনোমোহিনী দু দিকে মাথা ঝাঁকিয়ে বলল, আমার সব সময় পড়তে ভালো লাগে না। আচ্ছা ওই যে শশীবাবু ছবি 
তোলেন, আমি ওঁর কাছে শিখতে পারি না? 

এবার মহারাজ গন্তীর হয়ে বললেন, সব সময় ছেলেমানুষী করবি না, মোহিনী ! হুটহাট করে যেখানে সেখানে যাবি না ! 

ধমক খেয়েও দমল না মনোমোহিনী । সে ঠোট ফুলিয়ে বলল, আমি তা হলে কার সঙ্গে খেলব? আমার ভালো লাগছে 
না! 

মহারাজ বীরচন্দ্র পাশ ফিরে শুলেন। 

মনোমোহিনী পাশের ঘরে গিয়ে আলনা থেকে জামা-কাপড়. টেনে টেনে ছড়াতে লাগল মেঝেতে । একটা বই খামচে 
ছিড়ে ফেলল কয়েক পাতা । দেওয়ালে মহারানী ভিক্টোরিয়ার একটি বাধানো ছবি রয়েছে, সে দিকে সে জিভ বার করে 
ভেংচি কাটল। তার শরীরে প্রথম যৌবনের চাঞ্চল্য, সারা দিন তার কোনও সঙ্গী নেই, কোনও কাজ নেই, এই অবস্থা তার 
অসহ্য লাগছে। মাত্র চার-পাচ খানা ঘরের অন্দর মহলে বন্দী হয়ে থাকতে সে কিছুতেই রাজি নয় । 

জানে, সে এখন ত্রিপুরার রাজ পরিবারের পাটরানী, বাইরেই কোনও পুরুষের সঙ্গে কথা বলতে নেই। 

তা বলে সারাদিন মুখ বুজে থাকতেও রাজি নয় সে। এখানে তার আপনজন বলতে রয়েছে একমাত্র কুমার সমরেন্দ্চন্দর, 
কিন্তু তারও ছবি তোলার খুব ঝৌক, সে ফটোগ্রাফিক সোসাইটিতে যাওয়া-আসা শুরু করেছে, ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরে 
বেড়ায়, মনোমোহিনী তার পাত্তা পায় না। 

একটু পরে মনোমোহিনী অন্দরমহল ছেড়ে পা বাড়াল বাইরে । বারমহলের সঙ্গে যুক্ত বারান্দাটা পার হলেই একটা 
সিঁড়ি নেমে গেছে ডান দিকে । একতলায় অনেক ঘর.খালি পড়ে আছে, তার মধ্যে কোণের একটি ঘর একেবারে বাইরের 
রাস্তার কাছাকাছি। এ বাড়ির সীমানা উঁচু পাচিল দিয়ে ঘেরা, এই ঘরটির জানলায় দীড়ালে পথ চলতি মানুষ জন দেখা না- 
গেলেও স্পষ্ট শোনা যায় তাদের কথাবার্তা, ঘোড়ার ক্ষুরের শব্দ, টের পাওয়া যায় জীবনের স্রোত। 

সেই দিকে যেতে যেতে মনোমোহিনী একটা গান শুনতে পেল । রাস্তায় কেউ গাইছে না, বাড়ির মধ্যেই, নারী কণ্ঠ। 
সেই গান অনুসরণ করে খানিকটা গিয়ে মনোমোহিনী একটি ঘরের ভেজানো দরজা ঠেলে খুলে ফেলল। 

ঘরটি বেশ ছোট, একটু একটু অন্ধকার, স্যাতসেতে। এক পাশে একটি বিছানা পাতা, অন্য দিকে দেয়ালে ঠেসান 
দিয়ে রাখা একটি ছোট্ট, বিঘৎ-পরিমাণের আয়না । সেই আয়নার সামনে হাঁটু গেড়ে বসে একটি তরুণী চুল আঁচড়াচ্ছে আর 
আপন মনে গান গাইছে। 

মনোমোহিনী একটুক্ষণ দাড়িয়ে সেই গান শুনল। 

সে খুবই বিস্মিত হয়েছে। ঘরখানি দেখে মনে হয়, দাস-দাসীরাই এখানে থাকে। কিন্তু রাজবাড়ির কোনও দাসী গান 
গাইবে, এ যে অসম্ভব ব্যাপার । রাজবাড়ির দাস-দাসীরা কখনও উঁচু গলায় কথা বলে না পর্যস্ত। সব সময় ছায়ার মতন 
নিঃশব্দ । কোনও কাজের জন্য ডাকা না হলে তারা চোখের সামনে ঘোরাঘুরিও করবে না। গানের তো প্রশ্নই ওঠে না। যে 
গান জানবে, সে দাসী-বাদীর কাজ করতে যাবে কেন? 

মনোমোহিনী নিজে গাইতে না পারলেও বুঝল যে এ রীতিমতন তৈরি গলার গান। তরুণীটি তন্ময় হয়ে গাইছে, তার 
উপস্থিতি টের পায়নি । গানটি শেষ হলে সে জিজ্ঞেস করল, এই, তুই কে রে? 

মুখ ফিরিয়েই তরুণীটি জড়োসড়ো হয়ে গেল। সে এই কিশোরী রানীকে চিনতে পেরেছে। গলায় আচল জড়িয়ে 
মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে বলল, আমার নাম ভূমিসূতা। 

এই ক'দিন মনোমোহিনী সারা বাড়ি ঘুরে বেড়িয়েছে, কিন্তু ভূমিসূতাকে সে আগে দেখেনি। এ মেয়েটি যে একজন 
দাসী, তা এখনও লে বিস্বাস তে পিছে নালা কি ই আজব শহর যে. এখানকার দাসীরীও, ভালো দানি 


ভূমিসূতা দু দিকে মাথা নাড়ল। 
মনোমোহিনী কোনও দাসীর ঘরের মধ্যে পা দেবে না, তাই সে হাতছানি দিয়ে বাইরে ডাকল ভূমিসূতাকে । ভালো 
১৬২85575745 চক্ষু দুটি যেন কাজলটানা। একে বেশ পছন্দ 
হল 
সে বলল, মোদির নিরিহ 
ছল কিভাবে বলল, সূতো নয়, সৃতা। 
মনোমোহিনী তবু বুঝতে না পেরে ভুরু কুঁচকিয়ে বলল, তুই কী গান গাইছিলি ? শুনতে ভালো লাগছিল, কিন্তু কিছুই 
১৯৭ 


বোঝা যায়নি । আবার একটু বল তো! 
ভূমিসৃতা মৃদু গলায় শোনাল : 
গগনে অব ঘন মেহ দারুণ 
সঘনে দামিনী ঝলকই 
কুলিশ-পাতন- শবদ ঝন ঝন 
পবন খরতর বলগই.... 


মনোমোহিনী বলল, গগন, গগন মানে আকাশ, তাই না; তারপর ? 
ভূমিসূতা বলল, মেহ হচ্ছে মেঘ, আর দামিনী মনে বিদ্যুৎ... । 
বলল, বাঃ, দামিনী, দামিনী মানে বিদ্যুৎ ? কী সুন্দর । এই, তুই আমাকে গান শেখাৰি ? 

পাটরানীর অনুরোধ মানেই আদেশ । মনোমোহিনী অবশ্য ভূমিসূতার কোনওরকম উত্তর দেবার অপেক্ষাই করল না, 
তার হাত ধরে টানতে টানতে দৌড়ে চলে এল নিজের মহলে । 

ডাক্তার মহেন্দ্রলাল সরকারের ওষুধের গুণে সত্যি আর দু-তিন দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন মহারাজ 
বীরচন্দ্র। কলকাতায় আসার পর তিনি এই প্রথম সিঁড়ি দিয়ে নামলেন নীচে । কথা বললেন কর্মচারিদের সঙ্গে, বাগানে 
বেড়িয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিলেন। 

মহারাজের একান্ত সচিব রাধারমণ কয়েক দিনের জন্য ছুটি নিয়ে নিজের বাড়িতে গেছেন, মহারাজ শশিভৃষণের সঙ্গে 
তীর ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করতে লাগলেন। ছোটলাটের সঙ্গে একবার সাক্ষাৎকারে যেতে হবে! 
কয়েকটি ইংরেজ কোম্পানি ত্রিপুরায় চা-বাগান শুরু ক্রতে চায়, সেই সব কোম্পানির ধিদের সঙ্গে আলোচনায় বসার 
দরকার ৷ কলকাতার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে হবে এবার । 

তারপর তিনি বললেন, শশীমাস্টার, আমার বয়েস হয়ে যাচ্ছে, শরীরে আর তেমন জুত নেই। এখন আর ঘোড়া 
দাবড়াতে পারব না। আমার ছোটরানীকে নিয়ে কেল্লার মাঠে ঘোড়ায় চড়ে বেড়াব বলেছিলাম, সেটা আর হবে না, বুঝলে ? 
ঘোড়া কেনা-টেনার কথাও আর উচ্চারণ করো না। অন্য কিছু দিয়ে ছোটরানীকে ভোলাতে হবে। তুমি একটা বজরার 
ব্যবস্থা করো । গঙ্গাবক্ষে দু চারদিন ভেসে থাকব । এতবড় নদী তো মনোমোহিনী কখনও দেখেনি ! 

খানিকবাদে ওপরে উঠে এসে মহারাজ নিজের কক্ষে না ফিরে আর একটি কক্ষের দরজার সামনে দীড়ালেন। ভেতরে 
গান শোনা যাচ্ছে, বেশ সুরেলা গলার গান। আর মাঝে মাঝে মনোমোহিনীর খিলখিল হাসির শব্দ । দরজা ঠেলে মহারাজ 
দেখলেন, মেঝেতে কার্পেটের ওপর পা ছড়িয়ে বসে আছে মনোমোহিনী, আর একটি তরুণী আস্তে আস্তে মাথা দুলিয়ে 
দুলিয়ে গান গাইছে। 
নি মহারাজকে দেখে বলল, মহারাজ, এর নাম সুতো । আমি এর সঙ্গে সই পাতিয়েছি। ওর কাছে গান 

|| 


ভূমিসূৃতা ভক্তি ভরে মহারাজকে প্রণাম জানাল । 
মহারাজ তার মুখের দিকে দৃষ্টে তাকিয়ে রইলেন কিছুক্ষণ । তার ললাটে ভাজ পড়ল । তিনি অস্ফুট স্বরে বললেন, 
একে আমি আগে দেখেছি । কোথায় দেখেছি ? কোথায় ? এই মেয়ে, তুই কি ত্রিপুরা থেকে এসেছিস ? 
ভূমিসূতা বলল, না, মহারাজ । আমি কখনও ত্রিপুরায় যাইনি। 
মহারাজ বলল, কিন্তু আমি তোকে দেখেছি ঠিকই । তোর বাড়ি কোথায় ? 
ভূমিসৃতা বলল্‌, আমার বাড়ি উড়িষ্যায় মহারাজ । উড়িষ্যা থেকে কলকাতায় এসেছি, আর কোথাও যাইনি । 
মহারাজ বীরচন্দ্রের ললাট তবু কুঞ্চিত হয়ে রইল, তিনি বললেন, তুই একটু উঠে দাড়া তো। 
ভূমিসূতা উঠে দাড়িয়ে পড়েও চেয়ে রইল মাটির দিকে । মহারাজ বললেন, মুখ তোল, তাকা আমার দিকে । 
আবার তিনি আপন মনে বললেন, হুঁ, আমার ভুল হয় না। এই মেয়েকে আমি অবশ্যই আগে কোথাও দেখেছি । এই 
মুখ আমার চেনা । 
ভূমিসৃতা খুব বিচলিত বোধ করল । মহারাজ বারবার এ কথা বলছেন কেন ? এ বাড়িতে আসার আগে সে ত্রিপুরার 
এই মহারাজের অস্তিত্বের কথাই জানত না । সে নিশ্চিত জানে, মহারাজের সঙ্গে তার আগে কখনও দেখা হয়নি ! 
মহারাজ ভেতরে এসে একটা কেদারায় বসে পড়ে বললেন, শুনি তো একখানা গান। আমার স্নানের সময় হয়েছে, 
বেশিক্ষণ বসব না। রি 
ভূমিসূতা রাজার আদেশে i 
মাধব, বহু মিনতি করি তোয় 
দেহি তুলসী তিল দেহ সমৰ্পলু 
দয়া জনি-ছোড়বি মোয় 
গণইতে দোষ গুণ লেশ না পাওবি 
যব তুহু করবি বিচার 
তুহুঁ জগনাথ জগতে কহাওসি 
জগ বাহির ন মুই ছার... 
মহারাজ এখনও ভূরু উঁচিয়ে আছেন। গানের সঙ্গে মাথা দোলাতে দোলাতে বললেন, বাঃ, বাঃ! 
১৯৮ 


গান শেষ হলে তিনি জিজ্ঞেস করলেন, এ গান তোকে কে শেখাল ? এমন গান তো কারুকে গাইতে শুনি না। 
ভূমিসূতা আবার মাটির দিকে চোখ রেখে বলল, আমার বাবা শিখিয়েছেন, মহারাজ ! 
মহারাজ উঠে দাড়িয়ে বললেন, আমার ক্ষুধা বোধ হচ্ছে, বিকেলে ভালো করে আবার তোর গান শুনব । তোর সঙ্গে 
আত জর লে হয তোর মনে নেই? 
ভূমিসূতা দু দিকে মাথা নাড়ল। 
দুপুরে দিবান্দ্রা দেবার পর বিকেলে মহারাজ আরও সুস্থ বোধ করলেন। দু খিলি পান ও কিছুক্ষণ তামাক খাওয়ার 
পর তিনি আজ একটু সাজগোজ করলেন। গায়ে জড়ালেন একটা রঙিন উড়ুনি, মাথায় পরলেন পাগড়ি । দোতলায় 
বারমহলেও একটি বৈঠকখানা সাজানো রয়েছে সোফা-কৌচ দিয়ে, সেখানে এসে বসে তিনি ডেকে পাঠালেন শশিভূষণকে । 
ণ এসে নমস্কার জানাতেই মহারাজ উৎফুল্ল স্বরে বললেন, ওহে শশী, বসো বসো ! আমার ছোটরানী আজ 
একটি রত্ব আবিষ্কার করেছে। সে এই বাড়িতেই লুকিয়েছিল। তুমি তার কথা আগে আমায় বলনি তো? | 
শশিভূষণ বুঝতে না পেরে বললেন, লুকিয়েছিল ! 
মহারাজ বললেন, অবশ্যই । এই কদিন তার সন্ধান পাওয়া যায়নি । তার নাম বলল, ভূমিসৃতা। এমন নামও আমি 
আগে শুনিনি । মেয়েটি বেশ সুশ্রী, মুখখানি খাসা। অতি চমৎকার গাম করে। ফোকিলকন্তী বলতে পারো ! 
শশিভৃষণ চমকে উঠলেন। ভূমিসূতা মহারাজের অন্দরমহলে গিয়েছিল, কেন গিয়েছিল ? ওই মেয়েটি তার নিজস্ব 
পরিচারিকা, তাকে মহারাজের সেবার জন্য নিযুক্ত করা হয়নি। 
মহারাজ বললেন, সে নাকি উড়িষ্যার মেয়ে। তার বাবা তাকে গান শিখিয়েছে। উচ্চারণ মার্জিত, দীড়াবার ভঙ্গিটি 
দেখলেই বোঝা যায় ভদ্র ঘরের মেয়ে । একটি সুন্দরী, কোকিলকন্ঠী, ভদ্র পরিবারের কন্যা এ বাড়িতে বাদী হয়ে আছে, এ 
কী রহস্য বল তো? ওহে শশী, তুমি কোনও কুলবধূকে ফুসলিয়ে এনে আমার বাড়িতে লুকিয়ে রাখনি তো? 
মহারাজ হাসতে লাগলেন। 
শশিভূষণ স্ত্রী-জাতির প্রতি অনাসক্ত, তাই তিনি ভূমিসূতার প্রতি বিশেষ মনোযোগ দেননি । সে নিঃশব্দে ঘরের কাজ 
করে যায়, শশিভূষণের জন্য রান্না করে দেয়, বেশির ভাগ সময়েই আড়ালে থাকে । সে যে গান জানে, সে খবরও শশিতৃষণ 
রাখেন না। 
মহারাজ বললেন, কামিনীটিকে দেখেই আমার মনে হল, এই মুখ আমি আগে দেখেছি। ও কিছু বলে না। কিন্তু 
আমার চোখকে কি ফাকি দিতে পারবে ? অনেকক্ষণ মনে পড়ছিল না। দুপুরে একঘুম দেবার পর মনে এসে গেল। তুমি 
আমাকে গত বছর তোমার তোলা কতকগুলি ফটোগ্রাফ দেখিয়েছিলে না ? তার মধ্যে একটি ছবি দেখে আমি বলেছিলাম, 
এইটি অতি সুন্দর হয়েছে, এ ছবি প্রতিযোগিতায় পাঠানো যায়। সেটি ছিল ফুলবাগানে দাড়ানো এই মেয়েটির ছবি । ঠিক না? 
শশিভূষণ স্তম্ভিত হয়ে গেলেন। মহারাজের এমন স্মৃতিশক্তি, এক বছর আগে দেখা একটা ফটোগ্রাফের মুখ মনে 
রেখেছেন ? 
মহারাজ গৌফে তা দিতে দিতে জিজ্ঞেস করলেন, এবারে স্পষ্ট করে খুলে বলো তো, তুমি কি এই গায়িকাটিকে বিবাহ 
করেছ কিংবা করতে চাও কিংবা তোমার নিজের করে রাখতে চাও ? 
শশিভূষণ ব্বিতভাবে তাড়াতাড়ি বলে উঠলেন, না মহারাজ, সেসব কিছুই না। ও একজন সাধারণ পরিচারিকা মাত্র । 
আমি ওর গান কখনও শুনিনি । 
তারপর তিনি ভূমিসূতার পূর্ণ ইতিহাস সংক্ষেপে মহারাজকে জানালেন । 
মহারাজ বললেন, বাঃ বাঃ ! তোমার দাদা যে উড়িষ্যা থেকে একটি রত্ন কুড়িয়ে পেয়েছেন হে ! সেই রত্বকে কি 
অবহেলায় অন্ধকার ঘরে ফেলে রাখা চলে ? তাকে কণ্ঠে ধারণ করতে হয়। তোমাদের বাঙালিদের কী যে অদ্ভুত সংস্কার 
বুঝি না। এত জাতপাতের বিচার, একটু পান থেকে চুন খসলেই জাত নষ্ট ! বাঙালি হিন্দুরা হাজারে হাজারে মোছলমান 
হয়ে যাচ্ছে তো এই জাতপাতের অত্যাচার আর ছুঁতমার্গের জন্যই ! রূপবতী, গুণবতী রমণীরত্বের আবার জাত কী? ও 
মেয়েটিকে তোমার অপছন্দ কিসের জন্য ? তুমি যদি ওকে বিবাহ করতে চাও, আমি সব বন্দোবস্ত করে দেব । 
শশিভৃষণ বললেন, পছন্দ-অপছন্দের প্রশ্ন নয় মহারাজ, জাতপাতের ব্যাপার নিয়ে আমি খুব যে মাথা ঘামাই তাও 
নয়। কিনতু আমি বিবাহের কথা চিন্তা করি না। আমি ঝাড়া হাত-পা হয়ে বেশ আছি! 
মহারাজ লঘুহাস্য করে বললেন, জিতেন্দ্রিয় পুরুষ ! তুমি গান ভালবাসো না ? 
শশিভূষণ বললেন, এক মহাকবি বলেছেন, যে ব্যক্তি গান ভালোবাসে না, সে মানুষ খুন করতে পারে। 
মহারাজ বললেন, এই তো তোমার মতন মাস্টারদের দোষ ! খালি অন্যদের কথা উদ্ধার কর ! কবিরা তো কত রকম 
কথাই বলে, তুমি নিজের কথা বলতে পারো না। অহো, বৈষ্ণবপদকর্তাদের গান, তার তুল্য জগতে আর কী আছে? সে যে 
রসের বারিধি ! শ্রবণ জুড়োয়, প্রাণ জুড়োয়, বেশিদিন বাচতে ইচ্ছে করে। ‘আজু রজনী হম ভাগে গমায়লু / পেখলু পিয়া 
মুখ চন্দা / জীবন যৌবন সফল করি মালু/ দশদিশ ভেল নিরদন্দা... 
মহারাজ সুর করে গাইতে লাগলেন। তারপর হঠাৎ থেমে গিয়ে বললেন, অনেক দিন ধরে আমার সাধ কি জানো, 
শশী, রাত্তিরে যখন শুতে যাব, তখন আমার মাথার কাছে বসে একজন পদাবলি গান শোনাবে । গান শুনতে শুনতে 
সুখনিদ্রা, আহা ! আমার রানীগুলোন কেউ তো গানের গ-ও জানে না। আমি শিখোতে গেলেও ভয়ে সিঁটিয়ে থাকে । তবে 
হ্যা, ছিল বটে আমার বড় রানী ভানুমতী, কী মিষ্টি গানের গলা, কতরকম মণিপুরি গান জানত, কত গুণ ছিল তার, সে 
আমাকে অকালে ছেড়ে চলে গেল ! ভুল বুঝেছে সে, তার ছেলে সমরকে কি আমি হেলাফেলা করেছি? 
অকস্মাৎ পুরনো কথা মনে পড়ায় শোকাভিভূত হয়ে মহারাজ বীরচন্দ্র দু হাতে মুখ ঢেকে ফেললেন 
১৯৯ 


কিন্তু এই শোক দীর্ঘস্থায়ী হল না, পুকুরের জলে তরঙ্গের মতন অচিরে মিলিয়ে গেল। 

হাত সরিয়ে তিনি ব্যগ্রভাবে বললেন, এই মেয়েটি, এই যে ভূমিসূতা, ওকে আমি ত্রিপুরায় নিয়ে যাব । আমার 
ছোটরানীর সঙ্গে ওর ভাব হয়েছে, বেশ ভালোই হয়েছে, তার সঙ্গে সে থাকবে, রাত্রে আমার শিয়রে এসে গান শোনাবে । 
যাও তো শশী, মেয়েটিকে এখানে ডেকে আনো, ভালো করে তার গান শুনি। 

শশিভূষণ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, মহারাজের শেষের আদেশটি শুনতে পেলেন না । 

মহারাজ আবার বললেন, কালই তাকে দু জোড়া ভালো শাড়ি কিনে দিও। কাল থেকে সে ভেতর মহলে থাকবে। 
যাও, এখন তাকে একবার ডেকে আনো। | 

শশিভূষণ উঠে পড়লেন। মহারাজের কথাগুলি তার মনঃপূত হল না । তীর মেজদাদা ভূমিসূৃতাকে নিয়ে এসেছেন পুরী 
থেকে, মেজবউঠানের আদিখ্যেতা করে ওকে এ বাড়িতে পাঠাবার কী দরকার ছিল ? যে-কোনও একটি পরিচারিকা হলেই 
তো শশিভূষণের চলে যেত ! মহারাজ ভূমিসূতাকে ত্রিপুরায় নিয়ে যেতে চাইছেন, এতে যদি মেজদাদা-মেজবউঠান আপত্তি 
করেন ? তখন এক ফ্যাসাদ হবে। আর ওই মেয়েটিকেও বলিহারি, সে হ্যালার মতন মহারাজের অন্দরমহলে গিয়েছিল 
কেন ? সেখানে তো তার যাবার কথা নয়। সে মহারাজের নজরে পড়েছে, এবারে তার ভাগ্য খুলে যাবে, এ রকমই বুঝি 
মতলব ছিল ওর মনে ? মহারাজ অবশ্য ওকে বিয়ে করবেন না, রক্ষিতা হয়ে থাকবে, সেও তো দাসীত্ব থেকে অনেকখানি 
পদোন্নতি । কিন্তু তার দাদা-বউঠান ওকে ছাড়তে না চাইলে সে ঝঞ্জাট কে সামলাবে ?-মহারাজ একবার ইচ্ছা প্রকাশ 
করলে তার কি অন্যথা হয় ? 

নিজের ঘরে এসে শশিডৃষণ গল্ভীরভাবে ডাকলেন, ভূমিসূতা, ভূমিসূতা ! 

একতলা থেকে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এসে ভূমিসৃতা দাড়াল দরজার কাছে। শশিভৃষণ অপ্রসন্ন মুখে চেয়ে রইলেন 
তার দিকে । একটা ফ্যাকাসে হয়ে যাওয়া নীল রঙের শাড়ি পরা, তার কোথাও কোথাও পিজে গেছে, এক জায়গায় 
ভুষোকালির দাগ । খোলা চুল পিঠের ওপর ছড়ানো । 

শশিভৃষণ নীরস গলায় বললেন, তোমার এর থেকে আর ভালো কোনও কাপড় নেই ? একটা পরিষ্কার কাপড় পরে 
এসো । ওপরতলার বৈঠকখানায় মহারাজ বসে আছেন, তোমাকে ডাকছেন গান শোনাবার জন্য । 

শশিভৃষণের সঙ্গে ভূমিসৃতার সরাসরি বেশি কথা হয়নি কখনও, তাঁর এরকম কণ্ঠস্বরও সে শোনেনি আগে। সে তার 
মুখের দিকে চেয়ে রইল। 

শশিভূষণ আবার ধমক দিয়ে বললেন, দেরি করছ কেন ? এক্ষুনি কাপড় বদলে এসো । মহারাজ কতক্ষণ বসে 
থাকবেন? 

ভূমিসৃতা বলল, আমি যাব না। 

শশিতৃষণ ভুরু কুঁচকে বললেন, যাবে না মানে ? মহারাজ ডেকেছেন, তুমি যাবেনা? - 

ভূমিসৃতা বলল, আমি বাঈজীদের মতন বৈঠকখানা ঘরে বসে গান গাইতে পারব না ! না, না, আমি ওসব পারব না। 

শশিতৃষণ আরও জোর ধমকের সুরে বললেন, যাবে না মানে ? তা হলে তুমি লোভী বেড়ালীর মতন মহারাজের 
অন্দরমহলে সেঁধিয়েছিলে কেন ? মহারাজের সামনে গান গেয়ে তার মন ভুলিয়েছ, এখন এসব কী নচ্ছারপনা হচ্ছে ? 
মহারাজ তার শোবার ঘরে বসে গান শুনবেন না বৈঠকখানায়, সেটা তিনি ঠিক করবেন । যাও, শিগগির গিয়ে কাপড় বদলে 


এসো। 

ভূমিসৃতা পরিপূর্ণ চোখে শশিভৃষণের দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, না, আমি যাব 
না! 

শশিভৃষণ খুবই বিরক্ত এবং ক্রুদ্ধ হয়ে থাকলেও এখন বিস্মিত হতে বাধ্য হলেন। এ মেয়ে পরিষ্কার উচ্চারণে কথা 
বলে । কোনও ঝি-চাকর যে তার মনিবের আদেশের উত্তরে এমন স্পর্ধার সঙ্গে না বলতে পারে, তা যেন অবিশ্বাস্য । এ 
মেয়ে সাধারণ দাসীর মতন নয় তা ঠিকই, ভদ্র ঘরে জন্ম, গান জানে, কিন্তু অনাথিনী এবং আশ্রিতা তো বটে, তবু এমন 
জোর পেল কোথা থেকে? 

শশিতৃষণ মহারাজের স্বভাব জানেন। তিনি ভালো মানুষ ধরনের হলেও জেদি। তিনি বৈঠকখানা ঘরে বসে গড়গড়ার 
নল মুখে দিয়ে এই মেয়েটির গান শোনার জন্য অপেক্ষা করছেন, এখন যদি তাকে বলা হয় যে গায়িকাটি আসতে রাজি 
নয়, তা হলে তিনি রাগে ফেটে পড়বেন । রাজা-মহারাজারা কারুর মুখেই পারব না, যাব না শুনতে অভ্যস্ত নন। কিন্তু এই 
মেয়েটি যদি যেতে না চায়, তা হলে তাকে জোর করে নিয়ে যাওয়া হবে কী করে? জোর করে কি কারুকে দিয়ে গান 
গাওয়ানো যায় ? একটি মেয়েকে জোর করে টেনে নিয়ে যাওয়া শশিভৃষণের পক্ষে কিছুতেই সম্ভব নয়। 

তিনি এবারে খানিকটা মিনতির সুরে বললেন, বৈঠকখানায় মহারাজ ছাড়া আর কেউ নেই। তুমি একা ওকে গান 
শোনাবে, তাতে তোমার আপত্তি কিসের ? একবারটি চল-_ 

শশিভৃষণের সঙ্কটের কথা বুঝতে পেরেই যেন ভূমিসূতা ঈষৎ হেসে বলল, আপনি মহারাজকে গিয়ে জানিয়ে দিন যে 
আমার হঠাৎ অসুখ করেছে! দেহটা ভালো নেই, পেটে যাতনা হচ্ছে। আমি নীচে গিয়ে বিছানায় শুয়ে থাকব । 

ভূমিসূতা আর দাড়াল না। নম্র পায়ে চলে গেল সিঁড়ির দিকে। শশিভৃষণ দেখতে পেলেন তার দু পায়ের পাতায় 
আলতার ঝিলিক । তার ছেলেবেলায় শোনা একটি মেয়েলি ছড়া মনে পড়ল। এলাটিং বেলাটিং সই লো/কী খবর আইল 7/রাজা 
একটি বালিকা চাইল/কোন বালিকা চাইল ?/এই বালিকা চাইল/নিয়ে যাও, নিয়ে যাও বালিকাকে / নিয়ে যাও নিয়ে যাও 


রাজা এখন কোনও বালিকাকে চান, তখন কি আর তাকে আটকে রাখা যায়? 


২০০ 


0৪8৫ u 


শীতের ফিনফিনে বাতাস বইছে, আকাশে মেঘ নেই, কিন্তু নদীর ওপর দুলছে পাতলা কুয়াশা । স্টিমারের ডেকে 
দাড়িয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ, গায়ে একটি চমৎকার নকশা করা কাশ্মিরি শাল জড়ানো । তিনি সদ্য বিছানা ছেড়ে উঠে 
এসেছেন, তার চোখে এখনও ঘুমের আবেশ । কীর্তনখোলা নদীর ওপর পাল তুলে চলেছে অনেক নৌকো, অধিকাংশই 
ধানে বোঝাই । এ জেলার জমি খুবই উর্বর, সোনার শস্য ফলে, এ বছর ফলন খুবই ভালো। 
জ্যোতিরিন্দ্রনাথ যে-স্টিমারটিতে দীড়িয়ে আছেন, এর নাম ‘বঙ্গলক্ষ্মী', এটি ছাড়বে দুপুর একটার সময়, এখন 
একেবারে খালি । বন্দর থেকে খানিকটা দূরে নোঙর করে রয়েছে। পশ্চিম দিক থেকে নদীর বুকে প্রচণ্ড আলোড়ন তুলে ভো 
বাজাতে বাজাতে আসছে তার আর স্টিমার, স্বদেশী’, সেটি যাত্রীতে একেবারে টইটম্থুর বোঝাই ৷ জ্যোতিরিন্দ্রনাথ 
তৃপ্তির সঙ্গে সেদিকে তাকিয়ে রইলেন। তার স্টিমারগুলির মধ্যে “হ্ছদেশী'-ই সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী, এর মধ্যে 
একবারও বিগড়োয়নি, সে বিলিতি কোম্পানির জাহাজগুলির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যায়। 'স্বদেশী'র জয়যাত্রা অব্যাহত ৷ 
বড় বড় ঢেউয়ের ধাক্কায় নৌকোগুলো মোচার খোলার মতন দুলছে। একটি ছোট ডিঙ্গি নৌকো “বঙ্গলক্ষ্মী'র কাছে 
এসে ভিড়ল, মালকোছা মারা ধুতি ও কালো রঙের চায়না কোট পরা এক বাবু উঠে দাড়িয়ে বলল, নমস্কার 
, একবার ওপরে আসতে পারি কি? 
রি ব্যক্তিটিকে চিনতে পারলেন না। 
সকালবেলাতেই অপরিচিত কোনও লোকের সঙ্গে সময় ব্যয় করা তীর পছন্দ নয়, আবার কোনও দর্শনার্থীকে ফিরিয়ে 
দিতেও তার ভদ্রতায় বাধে । 
এই স্টিমারের তিনতলায় একটি মাত্র ক্যাবিন, এখানে জ্যোতিরিন্দ্রনাথ একা থাকেন। ডেকের ওপরে কয়েকটি চেয়ার 
ছড়ানো । কালো কোট পরা লোকটি ওপরে এসে বলল, গুড মর্নিং, গুড মর্নিং, এ সময়ে এসে আপনার ব্যাঘাত ঘটালাম না তো? 
লোকটিকে একটি চেয়ারে বসার অনুরোধ জানিয়ে নিজে বসলেন একটু দূরে । জিজ্ঞেস করলেন, 
আপনি চা-পান করবেন কী? . 
লোকটি বলল, অবশ্যই । চায়ে আমার কখনও অরুচি নেই । দিনে অন্তত বিশ কাপ চা খাই । অধমের নাম অভয়চরণ 
ঘোষ, আমাকে আপনি চিনবেন না, আমি একজন সামান্য জুনিয়ার উকিল, তবে আমার সিনিয়ারকে অবশ্যই চিনবেন, 
তিনি হচ্ছেন প্যারীমোহন মুখুজ্যে। 
জ্যোতিরিন্্রনাথের ভুরু দুটি ঈষৎ কুঞ্চিত ছিল, এবার সোজা হল । লোকটির ব্যবহারের মধ্যে খানিকটা ওদ্ধত্যের ভাব 
আছে, এবার বোঝা গেল, উকিল, সেইজন্য । কিন্তু সকালবেলা একজন উকিল তীর কাছে আসবে কী জন্য ! 
তিনি বললেন, প্যারীমোহন মুখোপাধ্যায়কে বিলক্ষণ চিনি, উত্তরপাড়ার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছেলে তো ? 
তিনি কৃতবিদ্য, স্বনামধন্য ব্যক্তি, হঠাৎ আমাকে স্মরণ করেছেন কেন? : 
এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে অভয়চরণ বলল, আমি আপনাকে আগে দু-একবার দেখেছি । সোনার মতন বর্ণ ছিল 
আপনার শুনেছি, কলকাতায় যান না একেবারেই, এত ধকল কি আপনার সইবে ? 
জ্যোতিরিন্দ্রনাথ শুকনো গলায় বললেন, ব্যবসা চালাতে গেলে নিজেকেই দেখতে হয়। জাহাজে বসবাস করতেই 
আমার এখন ভালো লাগে। 
অভয়চরণ বলল, কতদিন এই ব্যবসা চালাবেন ? 
র বিরক্তভাবে বললেন, তার মানে ? আমি যতদিন বাঁচব, ততদিন চলবে । ব্যবসা আরও বৃদ্ধি পাবে, 
আরও জাহাজ কিনে বিভিন্ন লাইনেও চালাব। 
অভয়চরণ বলল, পারবেন কি ? আপনারা জমিদারি চালাতে অভ্যস্ত । বঙ্গসন্তানরা ব্যবসা চালাতে শিখল কবে ? 
ব্যবসায়ে অনেক হ্যাপা, জমিদারির মতন আরাম তো তাতে নেই। বাড়ি ঘর ছেড়ে আপনিই বা এখানে কত দিন পড়ে 
থাকবেন? 
জ্যোতিরিন্্রনাথ এবার ধৈর্য হারিয়ে রূঢ়ুভাবে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই অভয়চরণ আবার বলুল, আমার সব 
কথাটা আগে শুনে নিন, জ্যোতিবাবু । আমাদের ল ফার্ম-এর মক্কেল হচ্ছে ফ্লোটিলা কোম্পানি । সেই মক্কেলের কাছ থেকে 
আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনার এই সব জাহাজপত্তর, অতিরিক্ত যন্ত্রপাতি, মায় অফিস ঘরের চেয়ার টেবিল 
পর্যন্ত সব কিছুই আমাদের মক্কেল কোম্পানি কিনে নিতে রাজি আছে। ন্যায্য দামই দেবে । যদি চান, দামের ব্যাপারে দু- 
এক দিনের মধ্যেই সাহেবদের সঙ্গে আপনার বৈঠক হতে পারে। 
জ্যোতিরিন্দরনাথ 'সবিস্ময়ে উকিলবাবুটির দিকে চেয়ে রইলেন কয়েক মুহূর্ত । যতই রাগ হোক, তবু শালীনতা বজায় 
রাখা তাঁদের বংশের রীতি । যদিও তার বলতে ইচ্ছে করছিল, দূর হয়ে যাও, এই মুহুর্তে আমার চোখের সামনে থেকে দূর 
হয়ে যাও, কিন্তু কণ্ঠস্বর সংযত করে ধীরভাবে তিনি বললেন, এ রকম অযাচিত প্রস্তাবের মর্ম আমি বুঝতে পারছি না। 
কোনও বামনের হঠাৎ টাদ কেনার ইচ্ছে হতে পারে, মানুষের ইচ্ছেকে কেউ বাধা দিতে পারে না, কিন্তু আকাশের যিনি 
মালিক তিনি টাদটা বিক্রি করে দেবার জন্য ব্যস্ত না-ও হতে পারেন। আপনার মক্কেলকে জানাবেন, বিক্রি করে দেবার 
জন্য এই জাহাজগুলি আমি কিনিনি। নমস্কার । 


প্রথম আলো (১ম)_২৬ ১০৯ 


অভয়চরণ মুচকি হেসে বলল, আপনি চা খাওয়াবেন বলেছেন, সুতরাং আমি আরও কিছুক্ষণ বসতে পারি। চানা 
খেয়ে উঠছি না। এই অবসরে আর একটি প্রশ্ন করি । আপনার যদি লাভ না-হয়, দিনের পর দিন লোকসান দিয়েও আপনি 
ব্যবসা চালাবেন ? 

জ্যোতিরিন্্রনাথ বললেন, আমার লাভ-লোকসান নিয়ে অন্য কারুর মাথা না-ঘামালেও চলবে। 

অভয়চরণ বলল, আপনার ব্যক্তিগত লাভ-লোকসান নিয়ে কৌতৃহল প্রকাশ করা অশিষ্টতা-তা আমি জানি, কিন্তু 
ব্যবসার ব্যাপারে প্রতিপক্ষ তো সবরকম খোঁজখবর নেবেই। এই জাহাজের ব্যবসায়ে আপনার আয়-ব্যয়ের খুঁটিনাটি পর্যন্ত 
আমরা জানি । এখন আপনার তেমন কিছু লাভ না হলেও ক্ষতির পরিমাণ তেমন কিছু বেশি নয়। এ ভাবেও আপনি 
বেশিদিন চালাতে পারবেন না। সামনের সপ্তাহ থেকে আপনার যাত্রীর সংখ্যা কমতে থাকবে। ফ্লোটিলা কোম্পানি যাত্রী 
ভাড়া দু পয়সা কমিয়ে দেবে । 

জ্যোতিরিন্্রনাথ বললেন, সে কি? ওরা স্বেচ্ছায় ক্ষতি স্বীকার করবে ? এখন যা ভাড়া, তাতে জাহাজ পুরোপুরি ভর্তি 
না হলে ঠিক খরচ ওঠে না, তা সত্বেও ওরা লোকসান দেবে? 

অভয়চরণ বলল, ওদের বড় কোম্পানি । অনেক দেশে ওদের স্টিমার চলে । ইংলন্ডে, আফ্রিকায়, ইন্ডিয়ায় । দু-এক লাখ 
টাকা ক্ষতি হলেও ওদের গায়ে লাগবে না। এক জায়গার লাভ নিয়ে অন্য জায়গায় ক্ষতি পুষিয়ে নেবে। এই সব বিলিতি 
কোম্পানির কায়দাই হচ্ছে ব্যবসার ক্ষেত্রে প্রথমেই প্রতিযোগীদের হঠিয়ে দেওয়া। এখানে আপনি ওদের পথের কীটা। 
আপনাকে সরাতে পারলেই ওরা একচেটিয়া ব্যবসা করবে, তখন ইচ্ছেমতন ভাড়া বাড়াবে । 

জ্যোতিরিন্দ্রনাথ বললেন, ওরা হঠিয়ে দিতে চাইলেই আমি হঠে যাব ? হেরে যাবার জন্য আমি ব্যবসায়ে নামিনি। 

অভয়চরণ বললেন, দেখুন জ্যোতিবাবু, আপনারা উচ্চমার্গের মানুষ । আপনার সব কিছুই দেখেন একটা ভাবের চশমা 
দিয়ে । আমরা সাধারণ লোক, এ দেশের মানুষদের খুব ভালো মতনই চিনি । টিকিটের দামের দু পয়সা তফাত হলে লোকে 
আপনার জাহাজ ফেলে ফ্লোটিলার জাহাজের দিকে ছুটে যাবে । মশাই, দু পয়সার জন্য এ দেশের মানুষ কী-ই না করতে 
পারে। হাট-বাজারের দু পয়সার জন্য লাঠালাঠি হয়। দু পয়সা বাচাবার লোভ লোকে সামলাতে পারবে না। সেই জন্যই 
আমি প্রস্তাবটা এনেছিলাম, যাতে আপনার বেশি ক্ষতি না হয়। আপনি সসম্মানে ব্যবসা গুটিয়ে নিতে পারেন। 

জ্যোতিরিন্্রনাথ একদৃষ্টিতে অভয়চরণের দিকে চেয়ে রইলেন । রাগের বদলে তার দুঃখবোধ হল । এরা তাকে ভাবে 
কী? তিনি কলকাতার আরামের জীবন ছেড়ে, গান-বাজনা, থিয়েটার, নট-নটীদের সংসর্গ, সব রকম আমোদ-প্রমোদ 
ছেড়ে মাসের পর মাস এত কষ্ট করে আনে পড়ে আছেন, তা কি এমনি এমনি ? শুধু নিজের লাভ বা স্বার্থসিদ্ধিই নয়, তার 
জয়-পরাজয়ের সঙ্গে জাতীয় সম্মানের প্রশ্নও জড়িত । 
চালাতে আসিনি । প্রতিদিন সাধারণ মানুষদের সঙ্গে আমি সমানভাবে মিশি। মানুষের প্রতি আমি বিশ্বাস হারাতে পারি না, 
বরং বিশ্বাস আমার দৃঢ় হয়েছে। পরাধীন জাতি হলেও আমাদের মেরুদণ্ড একেবারে ভেঙে যায়নি, ইংরেজদের জাহাজে না 
উঠে তারা দিশি কোম্পানিকেই বাচিয়ে রাখতে চাইবে । 

অভয়চরণ বলল, দেখুন, আমিও তো বাঙালি । আপনার জয় হলে আমারও গর্ব হবে। কিন্তু ইংরেজরা ধুরন্ধর বেনিয়ার 
জাত । আগামী পাঁচ বছরের হিসেব করে ওরা ব্যবসায় নামে । ওদের সঙ্গে এঁটে ওঠা বড় শক্ত, বুঝলেন, বড় শক্ত ! 

জ্যোতিরিন্দরনাথের বিশ্বাস অমূলক নয় । এই ক'মাসে সাধারণ মানুষের কাছ থেকে অভাবনীয় সহযোগিতা পেয়ে তিনি 
অভিভূত । বরিশালের ছাত্ররা স্বতঃপ্রবৃত্ত হয়ে নিয়মিত তীর হয়ে প্রচার চালাচ্ছে। গান বাধা হয়েছে তার জাহাজগুলির নাম 
নিয়ে। বারো-তেরো বছরের কিশোররা পর্যন্ত হাটুজল পর্যন্ত নেমে চিৎকার করে, স্বদেশি জাহাজ, স্বদেশি জাহাজ, 
আমাদের নিজস্ব জাহাজ, কেউ অন্য জাহাজে যাবেন না ! আবার জাহাজ যখন দূর থেকে এসে বন্দরে ভেড়ে, তখন দলে 
দলে লোক ছুটে আসে তা দেখার জন্য । এই আবেগের টান ছাড়াও জ্যোতিরিন্্নাথ তার জাহাজগুলিতে যাত্রীদের সুখ- 
স্বাচ্ছন্দ্ের ব্যবস্থা করেছেন বিলিতি কোম্পানিরই সমান। 

সত্যি ফ্রোটিলা কোম্পানির জাহাজ দু পয়সা ভাড়া কমিয়ে দিল। প্রথম কয়েকদিনে তার প্রতিক্রিয়া বোঝা গেল না, 
জ্যোতিরিন্দ্রনাথের জাহাজে যথারীতি প্রচুর যাত্রী । জ্যোতিরিন্্রনাথ ভাবলেন, তীর বিশ্বাসই জয়ী হয়েছে । দিন সাতেক বাদে 
দেখা গেল, বরিশাল থেকে তীর জাহাজগুলি যাত্রী বোঝাই হয়ে যাচ্ছে বটে, কিন্তু খুলনা থেকে ফেরার সময় তাতে যাত্রী 
সংখ্যা যথেষ্ট কম। ররিশালের ছাত্র-স্বেচ্ছাসেবকদের সামনে অনেকে চক্ষুলজ্জায় দিশি কোম্পানিতে যায়, ফেরার সময় দু 
পয়সা বাচাবার জন্য তারা বিলিতি কোম্পানিতে চাপে। ক্রমে চক্ষুলজ্জাও ঘুচে গেল, গরিব মানুষের দল স্বদেশি জাহাজের 
দিকে আসতে আসতে হঠাৎ দৌড়ে চলে যায় বিলিতি জাহাজের দিকে । 

এক মাসের মধ্যে জ্যোতিরিন্দ্রনাথের ব্যবসা বড় রকমের একটা ধাক্কা খেল। যাত্রীতে টইটম্বর হয়ে চলে যায় ফ্লোটিলা 
কোম্পানির জাহাজ, এদিকে স্বদেশি কোম্পানির কর্মচারিরা চেঁচিয়ে ডাকাডাকি করলেও সিকি পরিমাণ যাত্রীও মেলে না। 
একদিন জ্যোতিরিন্দ্রনাথ বিমর্ষ মুখে বসে আছেন অফিসঘরে, তার ম্যানেজারবাবু এসে বলল, সার, আর তো চলে না । 
এবার আমাদেরও দু পয়সা ভাড়া কমাতেই হয়। 

জ্যোতিরিন্দ্রনাথ দপ করে যেন জলে উঠলেন। টেবিলের ওপর একটা ঘুঁষি মেরে তেজের সঙ্গে বলে উঠলেন, দু পয়সা 
কেন, আমি চার পয়সা কমাব। আজই নোটিস লটকিয়ে দিন ! দেখি, ওরা কী করে যাত্রী টানতে পারে। 

এরপর শুরু হয়ে গেল এমন এক অদ্ভুত প্রতিযোগিতা, যা ভূ-ভারতে কেউ কোথাও দেখেনি । 

জ্যোতিরিন্্রনাথ বেশি ভাড়া কমিয়ে দিতেই যাত্রীদের ঢেউ আবার চলে এল স্বদেশি কোম্পানির দিকে । ফ্লোটিলার 
জাহাজ খালি । কয়েকদিন পর ফ্লোটিলা আরও দু পয়সা কমাল, জ্যোতিরিন্্রনাথ আবার কমালেন চার পয়সা ৷ শুধু তাই নয়, 
যাত্রীদের আম, কলা ও সন্দেশ খাওয়ানো হতে লাগল । লাভ-ক্ষতির প্রশ্নই আর নেই, এখন শুধু জেদ। ভাড়া যত কমতে 
থাকে, উপহারের পরিমাণ ততই বাড়ে । জ্যোতিরিন্দ্রনাথ গাঠরি গাঠরি ধুতি-লুঙ্গি-শাড়ি কিনে বিলোতে লাগলেন যাত্রীদের 
২০২ 


মধ্যে । যাত্রীদের তো দুশো মজা ! বরিশাল-খুলনায় এমন সুদিন আগে কখনও আসেনি । মাত্র চার আনার টিকিট কেটে 
জাহাজে উঠলেই একখানা কাপড় পাওয়া যায়। জ্যোতিরিন্্রনাথের নজর উঁচু, তিনি বাজে কাপড় মানুষকে দিতে পারেন 
না। লোকের কোথাও যাওয়ার প্রয়োজন থাক বা না থাক অতি শস্তায় জাহাজ ভ্রমণ ও উপহার লাভের জন্য দারুণ 
হুড়োহুড়ি পড়ে গেল, ভিড় সামলাবার জন্য রক্ষী নিয়োগ করতে হল। 

এই প্রবল উত্তেজনার মধ্যে এল এক দারুণ দুঃসংবাদ । জ্যোতিরিন্দ্রনাথের ‘স্বদেশী’ জাহাজটি কলকাতা যাবার পথে 
ঝড়ের মুখে পড়েছিল, প্রায় কলকাতার কাছে পৌছে কিছুতে ধাক্কা লেগে সেটি ডুবে গেছে। জাহাজে যাত্রী ছিল না, মালপত্র 
বোঝাই ছিল, সারেং ও খালাসিরা কোনও ক্রমে বেঁচে গেলেও মালপত্র কিছুই উদ্ধার করা যায়নি । 

জ্যোতিরিন্দ্রনাথ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। “স্বদেশী” জাহাজের সলিল সমাধির সঙ্গে সঙ্গে স্বদেশি জাহাজ 
কোম্পানিরও ভরাডুবি হয়ে গেল। জাহাজখানা তো গেছেই, এখন ওইসব মালপত্রের জন্য জ্যোতিরিন্দরনাথকে ক্ষতিপূরণ 
দিতে হবে বহু টাকা । জ্যোতিরিন্দরনাথ নিজের যথাসর্বস্ব এবং আত্মীয়-বন্ধুবান্ধবদের কাছ থেকে যথেচ্ছ ধার করে এই 
ব্যবসা চালাচ্ছিলেন, এখন তিনি সর্বস্বান্ত হলেন। 

এবারে স্বয়ং প্যারীমোহন মুখোপাধ্যায় দেখা করলেন জ্যোতিরিন্্রনাথের সঙ্গে । তিনি হাইকোর্টের প্রখ্যাত উকিল। 
তিনি জানালেন যে, ফ্লোটিলা কোম্পানি এখনও জ্যোতিরিন্দ্রনাথের বাকি জাহাজগুলি কিনে নিতে রাজি আছে। 
জ্যোতিরিন্দ্রনাথ যাতে উপযুক্ত মূল্য পান, প্যারীমোহন তা দেখবেন। এবারে আর প্রত্যাখ্যান করার মতন কোনও তেজ 
নেই, সব কিছু বেচে দিয়ে আহত, পরাজিত যোদ্ধার মতন জ্যোতিরিন্দ্রনাথ ফিরে এলেন কলকাতায় । 

জোড়াসাকোর বাড়িতে না গিয়ে সোজা এসে উঠলেন মেজবউঠানের কাছে। এক সময় এ বাড়িতে আসতেন 
কন্দ্পকান্তি জ্যোতিরিন্দ্রনাথ, পোশাকের কত বাহার, সমস্ত শরীর সুবাসিত, বৈদগ্ধ্য, ও কৌতুকমগ্তিত মুখ । আজ তিনি 
এলেন সামান্য পোশাক পরে,. অতি ব্যবহৃত ধুতি ও পিরান, মলিন মুখমণ্ডল, কোটরগত চক্ষু, মুখে ভাষা নেই। 
জ্ঞানদানন্দিনী সমস্ত সংবাদই জেনেছেন, কিছু প্রশ্ন করলেন না, দেবরের হাত ধরে নিয়ে গিয়ে ঘরে বসালেন। 

জ্যোতিরিন্দ্রনাথ সেই যে স্তব্ধ হলেন, আর কোনও কথাই বলতে চান না কারুর সঙ্গে। দিনের পর দিন ঘরের দরজার 
বন্ধ করে রাখেন, ডাকাডাকি করলেও বেরুতে চান না। সুরি আর বিবি মাঝে মাঝে উঁকিঝুঁকি দিয়ে দেখতে পায়, তাদের 
কাকামশাই দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে কী যেন বলছেন। দাড়ি কামান না, স্নান করেন না, পোশাক 
বদলান না। 

এতদিন জ্যোতিরিন্দ্রনাথ কাজের নেশায় মগু হয়েছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত জাহাজের ব্যবসার চিন্তায় কেটে 
যেত, যে-সব কাজ স্বয়ং পরিদর্শন না করলেও চলত, তা নিয়েও মাথা ঘামাতেন তিনি । এখন যে-ই এক প্রবল শৃন্যতার 
সৃষ্টি হল, অমনি ফিরে এল কাদম্বরীর আত্মহত্যাজনিত গ্রানিবোধ। এই প্রথম যেন তিনি সত্যিকারের উপলব্ধি করলেন যে 
কাদস্বরী নেই। সে অভিমানভরে আপন প্রাণঘাতিনী হয়েছে। সে জন্য কে দায়ী ? তিনি ? জ্যোতিরিন্দ্রনাথের বারবার মনে 
পড়ে কয়েক বছর আগেকার কথা । সেই মোরানসাহেবের বাগানবাড়ি, দার্জিলিং-এর দিনগুলি, এত কোমল, এত 
সংবেদনশীল, এত সূক্ষ্ম রুচিসম্পন্না, এত সেবাপরায়ণা, রূপ-গুণের এমন চমৎকার সম্মিলন হয়েছিল যে-নারীর মধ্যে, সে 
এমন অকালে পৃথিবী ছেড়ে চলে গেল ? জ্যোতিরিন্্রনাথ ধরেই নিয়েছিলেন সে বরাবর একই রকম থাকবে, এই ধরে 
নেওয়াটাই হয়েছিল চরম ভুল । আর কোনও দিন তার সঙ্গে দেখা হবে না ? মৃত্যুর পর মানুষ কি একেবারেই হারিয়ে যায়? 
মানুষের চিন্তা কখনও পুরোপুরি একমুখী হতে পারে না। কাদন্বরীর কথা ভেবে ভেবে জ্যোতিরিন্দরনাথ যেমন অনুতাপে 
দগ্ধ হন, তেমনি হঠাৎ হঠাৎ মনে পড়ে, তার অত সাধের জাহাজগুলি এখন ফ্রোটিলা কোম্পানির নামে চলাচল করছে। ওরা 
জাহাজগুলির নাম বদলে দিয়েছে, তিনি নিজের থাকার জন্য ওপরের ডেকের যে ক্যাবিন সাজিয়েছিলেন, সেখানে থাকছে 
কোনও ইংরেজ । ওরা তাকে হারিয়ে দিল ! তিনি চেষ্টা বা পরিশ্রমের কোনও ত্রুটি করেননি, তবু হার মেনে নিতে হল ! 
নিজের ক্ষোভ ও গ্রানি নিয়ে ঘরের মধ্যে স্বেচ্ছাবন্দি হয়ে থাকতে চাইলেও বেশিদিন তা সম্ভব হল না। ক্রমে এ 
বাড়িতে এসে তাগাদা দিতে লাগল পাওনাদারেরা। ফ্লোটিলা কোম্পানির কাছ থেকে জ্যোতিরিন্দ্রনাথ যে-টাকা পেয়েছিলেন, 
তাতেও ধার তো শোধ হয়নি, আরও অনেক বাকি পড়ে আছে। কোথায় যে কত ধার, কত ক্ষতিপূরণ দিতে হবে, তা 
জ্যোতিরিন্দ্রনাথ নিজেই সব জানতেন না। বিশেষ করে শেষ দিকে, যখন ভাড়া কমিয়ে, উপহার বিলিয়ে তিনি যাত্রী টানার 
চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় তার কর্মচারিরাও দু হাতে চুরি করেছে। কর্মচারিরাও বুঝেছিল, এ কোম্পানি লাটে 
উঠতে আর বিশেষ দেরি নেই, তখন তারাও যে-কোনও উপায়ে আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছিল । জ্যোতিরিন্দ্রনাথ 
সব টাকাই দিয়ে দিয়েছেন, কিন্তু তাতে অন্য' পাওনাদাররা ছাড়বে কেন? তাদের কিছুতেই সামলানো যায় না। 
জ্ঞানদানন্দিনী ভয় পেয়ে গেলেন অন্য কারণে । জ্যোতিরিন্ত্রনাথের ব্যবহার দিন দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে 
যাচ্ছে, চক্ষুদুটি উদ্ভ্রান্ত, এক দৃষ্টিতে কারুর মুখের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু কিছুই দেখেন না । মানুষটা শেষ পর্যন্ত 
পাগল হয়ে যাবে নাকি ? ঠাকুরবাড়িতে পাগলামির ধারা আছে, জ্যোতিরিন্দ্রনাথে দুটি ভাইয়ের মস্তিষ্ক সুস্থ নয়। সত্যেন্তরনাথ 
এখানে নেই, পিতা দেবেন্্রনাথকে কিছু জানানো হয়নি, জ্ঞানদানন্দিনী কার কাছে পরামর্শ নেবেন ? রবি ছেলেমানুষ, সে 
জ্যোতিবিন্্রনাথের সঙ্গে কথাবার্তা বলে তার মন ফেরাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তখন জ্ঞানদানন্দিনী শরণাপনু হলেন 
পারিবারিক বন্ধু তারকনাথ পালিতের। তারকনাথ সত্যেন্্রনাথের সহপাঠী, বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসে তিনি এখন 

অর্থ উপার্জন করছেন, দান-ধ্যানও করেন প্রচুর । তারকনাথ জ্যোতিকে আপন ছোটভাইয়ের মতন ভালোবাসেন, 
০৮১14 টিন তব ESSA 47251 
ETE CT NE SN TEE 
য় || 

পাওনাদারদের সমস্যা মিটল বটে, তবু জ্যোতিরিন্দ্নাথের মনের অবসাদ কাটে না । বাড়ি থেকে বেরুতে চান না, 
গান-বাজনার কথা যেন ভুলেই গেছেন, কেউ কোনও প্রশ্ন করলে দুটো-একটা উত্তর দেন, নিজে থেকে কোনও কথাই 


২০৩ 


TT ETL EE RTE 
বুক যায়। 

তারকনাথ পালিত নিয়মিত খোঁজখবর নেন। তিনি জ্যোতিরিন্ত্রনাথের এই অবস্থা দেখে একদিন বললেন, জ্যোতির 
এখন পরিবেশ পালটানো দরকার । কোথাও সে বেড়াতে যাক, পাহাড়ে বা সমুদ্রে, অথবা কিছুদিন জোড়ার্সাকোর বাড়িতে 
গিয়ে থাকুক, সেখানে অনেক লোকজন, সেখানে তার মতি ফিরতে পারে । 

অনেক পেড়াপিড়িতেও জ্যোতিরিন্রনাথ বাইরে কোথাও যেতে রাজি হলেন না, তাকে পাঠিয়ে দেওয়া হল পৈতৃক 


তার মৃত্যুশোকে কাদন্বরীর কথা চাপা পড়ে গেছে। তা ছাড়া কাদন্বরীর আত্মহত্যার ঘটনাটা গোপন করা হয়েছে বলেই তার 
কথা আর .কেউ প্রকাশ্যে আলোচনা করে না। 

জ্যোতিরিন্দ্রনাথ একা এসে বসলেন নিজের শয়নকক্ষে ৷ দুপুরবেলা, সারা বাড়ি নিস্তব্ধ । জ্যোতিরিন্দ্রনাথ বসে রইলেন 
তো বসেই রইলেন এভাবে, চেয়ে আছেন বড় আলমারিটির দিকে । দরজার সঙ্গে যে আয়নাটি ছিল, সেটা আর নেই কিন্তু 
আলমারির আয়নাটা এখনও অক্ষত আছে। এমন কতদিন হয়েছে, জ্যোতিরিন্্রনাথ এই পালক্কে উপুড় হয়ে শুয়ে শুয়ে 
লেখাপড়া করেছেন, কাদক্বরী ঘোরাফেরা করেছেন ঘরের মধ্যে মাঝে মাঝে এসে এই আলমারি খুলেছেন, চাবির শব্দ পেয়ে 
জ্যোতিরিন্দ্রনাথ মুখ তুলে স্ত্রীকে শুনিয়েছেন সদ্য রচিত কয়েকটি লাইন। কাদন্বরীর মতামতের মূল্য দিতেন তিনি। শেষের 
দিকে বেশ কিছুদিন জ্যোতিরিন্রাথ কিছু লেখেননি, লেখা থেকে তার মন চলে গিয়েছিল, রবিই তার লেখা শোনাত 
কাদহরীকে (কাদরীর মভব্য শুনে রবি তার অনেক কবিতার লাইন বদল করেছে! বিহারীলাল চর এসে বলতেন ওই 
বারান্দায়, তার সঙ্গে রবির তুলনা করে কতরকম কৌতুকে মেতে উঠতেন কাদরী । বিহারীলালের জন্য কাদম্বরী সেই যে 
ALE SU সেটি পেয়ে জদ্রলোক কী খুশি ! এই তো, এই ঘরের মধ্যেই স্বর্ণকুমারীর একটি মেয়েকে 

নিয়ে কাদম্বরী কতদিন ছেলেমানুষের মতন খেলা করেছেন । 

আলমারির আয়নাটার পাশে জ্যোতিরিন্্রনাথ দেখতে পাচ্ছেন কাদক্বরীকে। নীলাম্বরী শাড়িখানা পরা, চুল খোলা ৷ 
জ্যোতিরিন্্রনাথের মস্তিষ্ক এখন দুর্বল, তৰু ভিনি বুঝতে পারেন, তিনি ভার পুরি দেখছেন না, এমনকি কোনও 
ছায়া নয়, এ কাদস্বরী তার মনের প্রতিচ্ছবি । ঠিক এইভাবে কাদশ্বরীকে তিনি ওইখানে দাড়াতে দেখেছেন। এও সেই দেখা । 
১২৯15 
বড় বড় ঢেউ আন্দোলিত হচ্ছে। তিনি দেখছেন, কাদম্বরীর মুখখানা অসম্ভব বিষণ্ন, যেন এক বিষাদের । ক্রোধ 
নেই, অভিযোগ নেই, শুধু দুঃখ ৷ জ্যোতিরিন্ত্রনাথ ভাবলেন, হ্যা, এ কথা ঠিক, তিনি ওকে. দুঃখ দিয়েছেন। সুখের 
দিনও কি ছিল না ? কাদম্বরীর রঙ্গিণী মুখ, হাস্যময়ী মুখ, আবদার-ভরা মুখ, গান গাইতে গাইতে চিবুকখানি উঁচু করে 
তোলা মুখচ্ছবি সেসব গেল কোথায় ! জ্যোতিরিন্ত্রনাথ যেন নিজের মনের কাছে মাথা খুঁড়ছেন, কিন্তু কিছুতেই এই 
বিষাদমাখা মুখ ছাড়া অন্য কোনও মুখ মনে করতে পারছেন না। আর সব ছবি মুছে গেল কী করে? এর পর বাকি জীবন 
তিনি কাদস্বরীর শুধু এই মুখটাই দেখতে পাবেন, আর সব মিথ্যে হয়ে গেছে? এটাই কি কাদন্বরীর প্রতিশোধ ? 

খাট থেকে নেমে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ। মাথা ঝাঁকাতে ঝীকাতে বলতে লাগলেন, না, না, 
না, আমি আর কোনও দিন, জীবনে আর কখনও এখানে আসব না। আমি এখানে থাকতে পারব না ! 


0৪৬1 


যাদুগোপালের দিদি-জামাইবাবু থাকেন শিয়ালদা স্টেশনের কাছেই একটা ভাড়া বাড়িতে । জামাইবাবু রাখহরি দত্ত 
আবগারি বিভাগে চাকরি করেন, সম্প্রতি পাবনা থেকে বদলি হয়ে এসেছেন কলকাতায় । মানুষটি অত্যন্ত মজলিশি, পাবনার 
বদলে কলকাতাই তীর উপযুক্ত স্থান৷ প্রায় প্রতি সন্ধেবেলাতেই তার বাড়িতে একটি গান-বাজনার আসর বসে, রাখহরি 
নিজে পাখোয়াজ বাজান, কীর্তন গানের সঙ্গে সঙ্গত করতে করতে তার দুচক্ষু দিয়ে দরদর ধারে অশ্রু গড়ায় । তবে এই 
অশ্রু শুধুই ভক্তির কারণে নয়, কিছুটা দ্রব্যগুণেও বটে । 

যাদুগোপালের দিদি সত্যভামা অতি দয়াবতী নারী, তার নিজস্ব সাধ-আহোদ শুধু একটিই, নানাপ্রকার রান্না করে 
অতিথিদের খাওয়ানো । সারাদিন রসুই ঘরে কাটিয়ে দিতেও তীর ক্লান্তি নেই, আনাজ, আমিষ ও মশলাপাতি দিয়ে তিনি 
5 55844 মাংসর কিমার বরফি, লাউয়ের পায়েস, মুসুরির ডাল ও 

চিংড়িমাছ বাটার চপ... এই সব তীর নিজের আবিষ্কার। কেউ কোনও খাবারের প্রশংসা করলে আর রক্ষে নেই, সত্যভামা 

তার পাতে আরও দু' গণ্ডা-চার গণ্ডা ঢেলে দেবেন। সত্যভামার এরকম বদান্যতার খবর রটে যাবার ফলে যাদুগোপালের 
বন্ধুদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল । মেস-হস্টেল নিবাসী এইসব ছাত্ররা উপোসী ইঁদুরের মতন যখন তখন এ বাড়িতে ছুটে 
আসে । দত্ত সম্পত্তি অপুত্ৰক, সে কারণেও সত্যভামা ছোট ভাইয়ের বন্ধুদের পরম যত্ন-আত্যি করেন। 

ভরতও এখানে আসে মাঝে মাঝে । দ্বারিকা যখন তখন ভরতের ঘরে উপস্থিত হয়ে বলে, আরে বোকা, হাত পুড়িয়ে 
রেঁধে খাবি কেন, চল না, সত্যভামাদিদির কাছে গেলেই লুচি-মাংস জুটে যাবে। স্কভাব-লাজুক ভরত মুখ ফুটে কিছু চাইতে 
২০৪ 


পারে না, কিন্তু দ্বারিকার জিভের কোনও আগল নেই, সে সটান রান্নাঘরে হাজির হয়ে সত্যভামার কাছে ফরমাস করে 
নানারকম । 


খেতে না চাইলে সত্যভামা যখন ঝোলা গুড় মাখানো লুচি জোর' করে ভরতের মুখে গুঁজে দিতে যান, তখন তার চোখে জল 
এসে যায়। অতি শৈশবে মাতৃহীন ভরত কখনও নারীর স্নেহ-যত্ন পায়নি, মা-মাসি-পিসি ধরনের কোনও রমণীর 'সান্লিধ্যও 
পায়নি। একটু স্নেহ, একটু সঙ্গ পাবার জন্য তার মনটা বুতুক্ষ হয়েছিল। ভরতের মা-বাবা কেউ নেই শুনে তার প্রতি 
সত্যভামারও বেশি টান পড়ে গেছে। 
রাখহরি উপস্থিত থাকলেই হই-চই শুরু হয়ে যায়। তিনি রোজই সঙ্গে দু'তিনজনকে নিয়ে আসেন। অনবরত খাবার 
বানাতে বানাতে সত্যভামা আর গল্প করার সময় পান না। তা ছাড়া সুরা পান শুরু হয়ে যায়। আবগারির দারোগার বাড়িতে 
মদের বোতলের অভাব নেই, রাখহরি নিজে তা পছন্দ করেনই, অল্পবয়েসী ছাত্রদের মদে দীক্ষা দিতেও তীর খুব উৎসাহ । 
তার নিজের শ্যালক যাদুগোপালের ক্ষেত্রে তেমন সুবিধে করতে পারেননি, যাদুগোপাল ব্রাহ্মসমাজে নিয়মিত যাতায়াত 
করে, তার বামমার্গী জামাইবাবুর অনেক পীড়াগীড়িতেও সে এখন গেলাস স্পর্শ করে না। ছ্বারিকা আবার এ ব্যাপারে বেশ 
পটু, সে দিন দিন নেশাগ্রস্ত হয়ে উঠছে, কলেজের আরও দু'চারটি বন্ধুকে সে দলে টেনেছে। ভরত যাদুগোপালের সঙ্গে 
সাধারণ ব্রাহ্ম সমাজের প্রার্থনা সভায় গেছে কয়েকদিন, কিন্তু দীক্ষা নেয়নি । মদের ব্যাপারে তার শুচিবাই নেই, সে ব্র্যান্ডি 
ও বিয়ার খেয়ে দেখেছে কয়েকবার, তার তেমন ভালো লাগে না। মদের নেশায় লোকে.যখন আবোল-তাবোল বকে, তখন 
তার বিরক্ত বোধ হয়। 
তা ছাড়া, ভরত কি করে রেখেছে, সে সহায়-সন্বলহীন নিঃস্ব, শশিভৃষণের দয়ায় পড়াশুনো চালাচ্ছে, এসব বড়লোকি 
নেশা তার মানায় না। তাকে যত শিগগির সম্ভব স্বাবলম্বী হতে হবে, কোনও রকম বিলাসিতার ফাদে পা দিলে চলবে না। 
ভাইয়ের বন্ধুদের মদের নেশা ধরিয়ে দেওয়ার ব্যাপারটা সত্যভামারও একেবারেই পছন্দ নয়, তিনি বারবার 
আপত্তি জানালেও তীর স্বামী কর্ণপাত করেন না। 
একদিন গান-বাজনা খুব জমে উঠেছে, বড় হলঘরটায় বোতল গড়াগড়ি যাচ্ছে কয়েকটা, দু-একটি মাতাল গেলাস 
উল্টে সতরঞ্জি ভিজিয়েছে, এরই মধ্যে এক গায়ক গাইছে : 
রা সা 
মদে চক্ষু মুদে শুয়ে আছ বেমালুম 
খশ্বর্ষের মাৎসর্যে তুমি মনে কর বাদশারুম 
ওই প্রপঞ্চে এক সাজ সেজেছ 
ঠিক যেন ভাই হাতুম থুম 
তোর সঙ্গের ছটা বড় ঠেঁটা, ওদের চটা বেমালুম... 
পাখোয়াজে চাটি দিতে দিতে গানের কথার সঙ্গে মিলিয়েই যেন মাঝে মাঝে রাখহরি ঢুলে পড়ছেন ঘুমে। গায়কের 
গলাও বেসুরো হয়ে যাচ্ছে এক একবার রূপচাদ পক্ষী রচিত এই গানের মর্মও বুঝতে পারছে না ভরত, তার একটুও 
ভালো লাগছে না। সে এর মধ্যে কয়েকবার উঠে পড়বার চেষ্টা করলেও দ্বারিকা আকড়ে ধরছে তার জানু । ভরতকে সে 
আগে যেতে দেবে না। 
ইদানীং দ্বারিকার অনেক পরিবর্তন ঘটেছে । আগে সে পড়াশুনোয় ভালো ছাত্র ছিল, সাহিত্য রচনায় উৎসাহী, 
দেশপ্রেম ফুটে উঠত তার কথাবার্তায়। মাস ছয়েক আগে সে আকম্মিকভাবে তার মামাদের জমিদারির উত্তরাধিকারী 
হয়েছে। দেশ থেকে এখন তার প্রতি মাসে এক হাজার টাকা হাত খরচ আসে। এত টাকা নিয়ে সে কী করবে ? এখন 
পড়াশুনোয় সে অমনোযোগী হয়ে পড়েছে, মন ছড়িয়ে গেছে অন্য নানা দিকে । ভরত লক্ষ করেছে, যাদের হাতে অনেক 
টাকা থাকে, তারা সব সময় ছটফট.করে, কিছুতেই সুস্থির হয়ে বসতে পারে না। 
একটু পরে ছ্বারিকা নিজেই উঠে দাড়িয়ে বলল, চল ভরত ! এখানে আর মজা নেই। 
ভরত এখান থেকে হেঁটেই নিজের বাসস্থানে যায়, দ্বারিকার মেসও কাছেই, কিন্তু সে ফস করে একটা ঘোড়া গাড়ি 
ডেকে বসল। ভরতের কাধে চাপড় মেরে বলল, এখুনি ফিরবি কী, বাড়িতে তো তোর বউ বসে নেই, চল, আর এক 
জায়গায় তোকে নিয়ে যাব ! 
ভরতের ইচ্ছে নেই, নিজের বাসাবাড়ির নিভৃতিই তার পছন্দ, কিন্তু দ্বারিকা ছাড়বে না'। তার খানিকটা নেশা হযেছে, 
শরীরে চনমনে ভাব, সে চিবুক উঁচু করে বলল, বাঙালিদের এত দুর্দশা কেন জানিস? তারা বড্ড ঘরকুনো। চব্বিশ ঘন্টার 
মধ্যে সতেরো-আঠেরো ঘণ্টাই তারা বাড়িতে বসে থাকে । আর ইংরেজদের দেখ তো, তারা মাত্র পীচ-ছ ঘণ্টা ঘুমোয়, আর 
সর্বক্ষণ টো-টো করে ঘুরে বেড়ায়। 
গাড়ি খানিকটা চলার পর দ্বারিকা জিজ্ঞেস করল, হ্যা রে, মোছলমানটার খবর কী ? তাকে দেখি না অনেকদিন ! 
ইরফানের জন্য ভরতও চিন্তিত । হঠাৎ সে কলেজে আসা বন্ধ করেছে। ভরতের সঙ্গেই তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব, 
অথচ ভরতকেও সে কিছু জানায়নি । ইরফানকে দ্বারিকাও বেশ পছন্দ করে । 


২০৫ 


ইরফানের সঙ্গে ভরতের শেষ দেখা হয়েছিল মাস দেড়েক আগে । সেদিন বেশ মজা হয়েছিল৷ 

এর আগে ইরফান কখনও ভরতের ডেরায় আসেনি, সেদিন সে হরি ঘোষের গলিতে এসে ভরতের ঠিকানা 
ভরতের প্রতিবেশী পুরুত ঠাকুরের সঙ্গে তার প্রথম দেখা। ইরফান অতি দরিদ্রের সন্তান, কিন্তু সেদিন তার অঙ্গে বিচিত্র 
পোশাক । গায় একটা বহুমূল্য কিংখাব, মখমলের ওপর জরির কাজ করা, পায়ে সাদা নাগরা, তাতে কয়েকটি রঙিন পাথর 
বসানো, মণিমুক্তোও হতে পারে। বাণীবিনোদ তাকে দেখে রাস্তা থেকে খাতির করে নিয়ে এল ভরতের ঘরে । ভরত পয়সা 
জমিয়ে সদ্য একটা টেবিল ও চেয়ার কিনেছে, সেই চেয়ারের ধুলো ছেড়ে বানীবিনোদ বিগলিত ভাবে বলতে লাগল, 
তশরিফ রাখিয়ে জনাব ! 

তারপর লম্বা একটা সেলাম ঠুকে আবার বলল, ফরমাইয়ে জনাব, আপনার সেবার জন্য কী করতে পারি? 

ইরফান চেয়ারে না বসে মিটিমিটি হাসছিল। 

ভরত খালি গায়ে বান্না করছিল, সারা গা ঘামে ভেজা, সেই অবস্থায় রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে 
বলেছিল, আপনি... কে.. তা ই কী ব্যাপার, হঠাৎ মিউনিসিপ্যালিটির লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছিস না কি? 

ইরফান বলল, কোনওদিন লটারির টিকিটই কাটিনি ! 

ভরত বলল, তোকে প্রথমে চিনতেই পারিনি । এমন নবাব বনে গেলি কী করে? 

ইরফান বলল, আমাকে মানিয়েছে কি না বল? রাস্তায় লোকেরা খাতির করে তাকাচ্ছিল। 

ভরত বলল, বস, বস, তোর গল্প শুনি। চা খাবি নাকি? 

গাজার এখানে এসে নিজেই চা বানিয়ে নেয়। সে তাড়াতাড়ি চায়ের 
জল চাপিয়ে | 

ইরফানের কাহিনীটি করুণ কৌতুকে মেশা । পিতৃহীন ইরফানের মা ও ভাইবোনেরা থাকে মুর্শিদাবাদে সোপোর গ্রামে 

ভার চাচার আশায়ে সেই চাচা সম্পতি জানিয়েছেন যে তিনি আর অতঙলি পেটের দাত নিতে পারবেন না । ইরফান 
বৈঠকখানার দুটি দফতরিখানায় খাতা লেখার কাজ নিয়েছে, সেই টাকা সে মা-ভাইবোনদের জন্য পাঠাবে ।.এর মধ্যে আর 
একটা বিপত্তি দেখা দিয়েছে। নবাব আবদুল লতিফ সাহেবের ভৃত্যমহলে তার একটা মাথা গৌজার ঠাই ছিল, সে ঠাই 
তাকে ছাড়তে হবে, কারণ অন্য দুটি নবনিযুক্ত ভূতের শোবার জায়গা হচ্ছে না। ইরফান তো আর ভৃত্য নয়, উটকো 
আশ্রিত । এখন তাকে অন্য কোনও জায়গায় থাকার ব্যবস্থা করতে হবে। ইরফান প্রতিজ্ঞা করেছে, যে-কোনও উপায়ে 
তাকে বি এ পাস করতেই হবে, তার আগে সে কলেজ ছাড়বে না। 

গোয়াবাগানে কিছু মুসলমান গোয়ালা দল বেঁধে থাকে, সেখানে কোনও মতে আশ্রয় পাওয়া যায় কি না, সেই খৌজে 
এসেছিল ইরফান, বিশেষ আশ্বাস পাওয়া যায়নি । কাছাকাছি ভরতের বাড়ি বলে সে দেখা করতে এসেছে। 

ভরত জিজ্ঞেস করল, তা হলে তুই এসব নবাবি পোশাক জোটালি কোথা থেকে? 

ইরফান দু'হাত তুলে দেখাল, দু'দিকেই বগলের তলায় পিঁজে গেছে। জুতো দুটোর হাফসোলে ফুটো । 
72195559577 

দুই বন্ধু হাসতে লাগল খুব। চোখ বড় বড় করে তাকিয়ে রইল বাণীবিনোদ। 

ইরফান বলল, যাত্রার দলে যারা নবাব-বাদশা সাজে, তারাও তো এরকমই ফুটোফাটা পোশাক পরে, তাই না? 
আমিও সেই রকম কোনও কাণ্তেন সেজেছি ! 

ভরত বলল, কিন্তু তুই এরকম সেজে গেলে গোয়ালারা তাদের বস্তিতে তোকে রাখতে চাইবে কেন ? আর কোথাও 
জায়গা না পেলে তুই আমার এখানে এসে থাকতে পারিস। 

ইরফান বলল, তুই যে বললি, এটাই যথেষ্ট। তোর নিজেরই অনেক সমস্যা আছে ভরত, আমি জানি, আমি আর 
সমস্যা বাড়াতে চাই না। যতদিন না তাড়ায় ততদিন তো ও বাড়ি ছাড়ছি না ! 

ইরফান চলে যাবার পর বাণী বিনোদ উৎকট মুখ করে বলেছিল, তোমার কি মাথা খারাপ হয়েছে ভরতচন্দর ? আপনি 
না পায় ঠাই শঙ্করাকে ডাকে ! তুমি ওই ছোড়াটাকে এখানে থাকতে দেবে ? খবর্দার দিও না। ও ওই গেলাসে চা খেয়েছে, 
এটা ফেলে দাও ! কোনও দিন এই গেলাসটা আবার আমাকে দিলে আমার জাত যাবে ! 

ভরত বলল, সে কি.! আপনিই তো খাতির করে ওকে এনে বসালেন, সেলাম ঠুকলেন, নিজে চা করে দিলেন, তখন 
বুঝতে পারেননি ও মুসলমান ? 

বাণীবিনোদ বলল, তা বুঝব না কেন, তখন ভেবেছি কোনও আমির-উজির এসেছে, তোমাকে ডেকে নিয়ে বড় কাজ 
দেবে। 

ভরত বলল, তার মানে আপনি ওর পোশাকটাকে খাতির করেছিলেন? 

বাণীবিনোদ বলল, এ যুগে পোশাকেরই তো কদর ভাই ! আসল মানুষটাকে আর কে দেখে! 

ভরত মনে মনে বলেছিল, হায় ব্রাহ্মণ ! 

দ্বারিকাকে সে এখন বলল, ইরফানের থাকার জায়গা নিয়ে সমস্যা হয়েছে, সেইজন্যই বোধহয় সে কলেজে আসছে না। 

দ্বারিকা বলল, থাকার জায়গার সমস্যা ? আমাকে বলেনি কেন ? আমি ব্যবস্থা করে দেব। ভাবছি, শিগগিরই একটা 
বড় বাড়ি ভাড়া নেব! চল তো, ব্যাটাকে ধরে আনি ! 

মৌলা আলির মাজার থেকে আরও কিছুটা এগিয়ে নবাব সাহেবের বিশাল প্রাসাদ। দেউড়িতে গ্যাসের বাতি জুলছে। 
পাথরের মূর্তির মতন দুদিকে দাড়িয়ে আছে দুই বন্দুকধারী দারোয়ান। বাড়িটার সামনের দিকটা তেমন জমকালো না, 
অনেকখানি ছড়ানো, দোতলার সব জানলা বন্ধ, ভেতরে নিশ্চয়ই দু'তিনটি মহল আছে। 

দ্বারিকা গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই এক বন্দুকধারী নড়ে চড়ে উঠল । 
২০৬ 


দ্বারিকা বলল, ইরফান হ্যায় ? ইরফানকো বোলাইয়ে। 

দারোয়ানটি জিজ্ঞেস করল, ইরফান কৌন ? কেয়া কাম করতা ? 

দ্বারিকার হিন্দী-উর্দুর জ্ঞান বিশেষ নেই, সে যত বোঝাবার চেষ্টা করে যে ইরফান এখানে কাজ করে না, সে ছাত্র, সে 
তাদের বন্ধু, দারোয়ানটি কিছুই বুঝতে না পেরে মাথা নাড়তে থাকে। 

পাশে দাড়িয়ে ভরত মিটিমিটি হাসছে। সে বুঝতে পারছে অবস্থাটা । এ বাড়িতে এত বেশি লোকজন যে শুধু নাম 
শুনে কারুকে চেনা যাবে না। তাছাড়া ইরফান তো নেহাত এক আশ্রিত। ত্রিপুরায় রাজবাড়ির সিংহদ্বারে গিয়ে যদি কেউ 
জিজ্ঞেস করত ভরতের কথা, তা হলেও কেউ চিনতে পারত না। 

ইরফানের কাছে ভরত শুনেছিল যে, এ বাড়িতে সবাই উদ্দুতে কথা বলে । একখানা জুড়িগাড়ি এসে থেমেছে, 
তার থেকে নামলেন এক সুদর্শন প্রৌঢ়, সাদা সিক্কের শেরওয়ানি পরা, মাথায় ফেজ, মনে হয় খানদাঁনি বংশের 
মানুষ । ইনিও কি কলেজে-পড়া ইরফানকে চিনবেন না? 

সে ইংরিজিতে সেই প্রৌঢুকে জিজ্ঞেস করল, স্যার, আমরা প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমরা আমাদের সহপাঠী 
ইরফান আলির সঙ্গে দেখা করতে এসেছি। 

প্রোচটি একবার এই যুবক দুটির দিকে তাকালেন, তারপর দেখলেন ছ্যাকরা গাড়িটি । এই ধরনের ভাড়ার গাড়ি চেপে 
যারা আসে, তাদের তিনি বোধহয় কথা বলার যোগ্য মানুষ বলেই গণ্য করেন না। তিনি ওষ্ঠাধর সামান্য বক্র করে 
এমনভাবে ভরতের দিকে তাকালেন, যেন ভরতের শরীরটা স্বচ্ছ, সেই শরীর ভেদ করে তিনি দূরের কিছু দেখছেন । ভেতর 
থেকে একজন কর্মচারি বেরিয়ে এসেছে। তার দিকে বুড়ো আঙুলের ইঙ্গিত করে তিনি জুতো মশমশিয়ে চলে গেলেন বাড়ির 
মধ্যে । 

কর্মচারিটিও ইরফানকে চেনে না। অনেক খৌজখবর করার পর ভৃত্য মহল থেকে জানা গেল যে সেখানে ইরফান 
নামে একজন থাকে বটে, কিন্তু আপাতত সে নেই, দেশের বাড়িতে গেছে সাত দিন আগে। 

দ্বারিকা এবং ভরতও প্রেসিডেঙ্গি কলেজের ছাত্র হিসেবে গর্ব আছে। অনেকের ধারণা, প্রেসিডেন্সি কলেজের ছাত্ররা 
রাস্তা দিয়ে হেটে গেলে লোকে তাকিয়ে তাকিয়ে দেখে । অথচ ইরফানকে এ বাড়ির কেউ খ্রাহ্যই করে না। 

দ্বারিকা রাগ করে বলল, ইরফানের ভালো জায়গায় থাকার ব্যবস্থা আমি করব। চল ভরত, আর একটা জায়গায় যাই ! 

গাড়িটা ঘুরে গেল বউবাজারের দিকে। যে গলিতে হাড়ের বোতাম তৈরি হয়, সেই হাড়কাটা গলির একেবারে শেষ 
প্রান্তে একটি বাড়ির সামনে নেমে পড়ল ঘ্বারিকা, সদর দরজা খোলা । সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সে বলল, আমি এখানে 
মাঝে মাঝে রাত্তিরে এসে থাকি, বুঝলি ! তুইও ইচ্ছে করলে আজ থাকতে পারিস। আমার বাবাও নাকি এককালে এ 
পাড়ায় আসতেন । আমার এক পিসতুতো দাদার কাছে গল্প শুনেছি, বাবার যখন বিয়ের ঠিক হয়, তখন তিনি হঠাৎ বেপাত্তা 
হয়ে গিয়েছিলেন। বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে এই হাড়কাটা' গলির এক বাড়ির থেকে বাবাকে পাকড়াও করে নিয়ে 
গিয়ে সোজা বিয়ের পিঁড়িতে বসায় । আমি এখন মামাদের সম্পত্তি পেয়েছি, মানে, মামারা বেঁচে থাকলে এই সম্পত্তি তারই 
ভোগে লাগত, আমি পেতাম লবডস্কা। বাবা নেই, তাই বাবার পদাঙ্ক অনুসরণ করছি। 

ভরত তখনও বুঝতে পারেনি, এ বাড়ির ব্যাপারখানা ঠিক কী। 

তিনতলার একটা ঘরের ভেজানো দরজা খুলে ফেলল দ্বারিকা । সে ঘরের চার দেয়ালে অন্তত আটটা দেয়ালগিরি বাতি 
আটকানো । সারা ঘর ঝলমল করছে আলোয়। মাঝখানে একটা বড় পালঙ্ক, তার মশারিদণুগুলি কারুকাজ করা, পুরু 
তোশক পাতা, সেখানে শুয়ে আছে এক তরুণী, পরণে একটা ঝলমলে শাড়ি, দু'হাতে ও গলায় অনেক সোনার গয়না, 
পাতলা চেহারা, ফর্সা রঙ, সে শুয়ে আছে চিত হয়ে, চক্ষু দুটি বোজা। দরজা খোলার শব্দ হল, ওরা দু'জন ঘরের মধ্যে 
এসে দীড়াল, তবু মেয়েটি চোখ খুলল না। 


মেয়েটি শাস্তে আস্তে চোখ মেলল, ধড়মড় করে উঠে বসল না, কোনও রকম ব্যস্ততা দেখাল না, নরম ভাবে তাকিয়ে 
থেকে গানটি শুনল, তারপরেও কোনও কথা বলল না। 
রিকা বলল, ভরত, এর নাম বসন্তমঞ্জরী, আমার সখী । অন্তবড় নাম তো ডাকা যায় না, সবাই বলে বাসি। টাটকা. 
Sr A OL LDL SD ELLE MM Bods BOLLE Sl ! সেই বাসি, 
? 


তারপর সে জিজ্ঞেস করল, হ্যা গো, বাসি, তুমি এর মধ্যেই ঘুমিয়ে পড়েছিলে কেন ? 

বসন্তমঞ্জরী এবার ছোট্ট একটি হাই তুলে বলল, আমার যে জ্বর হয়েছে ! 

দ্বারিকা তার কপালে হাত দিয়ে বলল, কই, এখন তো জ্বর নেই। তা তুমি এত সেজে গুজে এত বাতি জ্বেলে 
ঘুমে চ্ছিলে ? 

বসন্ত মঞ্জরী বলল, সাজতে আমার ভালো লাগে । ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি কত জায়গায়. যাই, কত মানুষের 
সঙ্গে দেখা হয়, সেই জন্যই হো সেজে থাকি ! সকালবেলা একটুও সাজি না, তখন তো আমায় কেউ দেখে না ! তোমার 
সঙ্গে কে এসেছে? 

২০৭ 


দ্বারিকা বলল, এই আমার বন্ধু ভরত । বড় ভালো ছেলে । ভাজা মাছটি উল্টে খেতে জানে না ! 

বসন্তমঞ্জরী হঠাৎ যেন গভীর বিস্ময়ে, খানিকটা যেন ভয় মেশানো চোখে কয়েক পলক তাকিয়ে বলল, তুমি কে? 

ভরতের বদলে দ্বারিকা বলল, বললুম তো, আমার কলেজের সহপাঠী, ওর নাম ভরত। 

বসন্তমঞ্জরী বলল, চেনা চেনা লাগছে কেন? তোমায় কি আমি আগে দেখেছি? 

ভরত নিঃশব্দে দু'দিকে মাথা নাড়ল। 

দ্বারিকা বলল, ওকে তুমি আগে দেখবে কী করে? 

বসন্তমঞ্জরী টেনে টেনে বলল, আগে দেখা না হলেও কারুকে কারুকে চেনা লাগে । তবে কি স্বপ্নের মধ্যে দেখা 
হয়েছে? 

দ্বারিকা সকৌতুকে বলল, হায় আমার পোড়া কপাল ! আমি এত টাকা পয়সা খরচা করে তোকে সাজিয়ে গুছিয়ে 
রেখেছি, আর আমার বন্ধু তোর স্বপ্নের মানুষ হয়ে গেল ? আমাকে আর পছন্দ হচ্ছে না, তুই বুঝি ওকে গাথতে চাস? 

বসন্তমঞ্জরী তবু সরল ভাবে জোর দিয়ে বলল, হ্যা গো, ওকে আমি স্বপ্নে দেখেছি কখনও । 

ভরত কেঁপে উঠল। প্রথমটায় সে অভিভূত হয়ে গিয়েছিল। এত কাছ থেকে সে. কোনও সুসজ্জিত যুবতীকে আগে 
দেখেনি। সে চুম্বক আকৃষ্টের মতন তাকিয়েছিল বসন্তমঞ্জরীর দিকে। হঠাৎ তার ঘোর ভাঙ্গল । মেয়েটির কথাবার্তা কেমন 
যেন রহস্যে মেশা। কী করে সে ভরতকে স্বপ্নে দেখবে ? দু'জন পুরুষকে দেখেও মেয়েটি উঠে বসছে না, একই রকম 
ভাবে শুয়ে আছে। 

দ্বারিকা বলল, তোমার স্বপ্নের কোনও মাথা মুগ নেই ! 

বসন্তমঞ্জরী বলল, ওর মাথার ওপর একটা খাঁড়া ঝুলছে, মৃত্যু ওকে তাড়া করে। কী গো, তাই না? 

দ্বারিকা বলল, যাঃ, কী আজে বাজে কথা বলিস ! প্রথম দিন এসেছে, অমনি তুই ভয় দেখাচ্ছিস ওকে । তুই কিছু মনে 
করিস না রে, ভরত । বাসি মাঝে মাঝে মাঝে এরকম সব অদ্ভুত কথা বলে। 

বসন্তমঞ্জরী বলল, আজে বাজে নয়, ওর মুখ দেখে বোঝা যায়, ওকে জিজ্ঞেস করো ! 

ভরত বলল, আমি যাই ! 

দ্বারিকা তার হাত চেপে ধরে বলল,.কোথায় যাবি ? বোস ! এখন আমরা ব্র্যাভি খাব । এখানে আমার বোতল রাখা 
থাকে। 

ভরত সবেগে মাথা নেড়ে বলল, না, আমি এখানে থাকব না ! 

তার নাক ফুলে গেছে, দ্রুত নিঃশ্বাস পড়ছে, অস্বাভাবিক দেখাচ্ছে চোখ মুখ। সে জোর করে দ্বারিকার হাত ছাড়িয়ে 
নিয়ে হুড়মুড় করে নেমে গেল সিঁড়ি দিয়ে । রাস্তায় নেমেও সে ছুটতে লাগল । 

এর মধ্যে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নেমেছে। র যাবার পর তার মাথা ঠাণ্ডা হল। মনটা গ্রানিতে ভরে গেছে। ওই 
মেয়েটিকে দেখা মাত্র সে মুগ্ধ হয়ে গিয়েছিল, ওর দিক থেকে সে চোখ ফেরাতে পারছিল.না, এজন্য নিজেকে ধিক্কার দিচ্ছে 
ভরত ! দ্বারিকা হঠাৎ ধনী হয়েছে, ধনীর দুলালদের সব রকম কীর্তিকলাপে অভ্যস্ত হয়ে যাচ্ছে সে, ভরত কেন তার সঙ্গে 
তাল মেলাতে যাবে? 

এই বউবাজারের রাস্তাতেই কিছুকাল আগে ভূমিসূতাকে নিয়ে এক আশ্রমে পৌছে দিতে যাচ্ছিল ভরত । সব তার মনে 
পড়ে গেল। সে ভূমিসৃতাকে কথা দিয়েছিল, কথা রাখেনি । 

রাজপথ এখন নির্জন, প্রায় নিস্তব্ধ । ভরতের বাড়ি এখান থেকে অনেকটা দূরে । ভাড়ার গাড়ি পাবার আর আশা নেই, 
ভরতকে হেঁটেই ফিরতে হবে । তবু ভরত যাচ্ছে না, চুপ করে দাড়িয়ে আছে এক জায়গায় । তার বুকটা মোচড়াচ্ছে। 
ভূমিসতাকে এক্ষুনি একবার দেখতে ইচ্ছে করছে তার.। বসন্তমঞ্জরী নামে মেয়েটির রূপ তার রক্তে তরঙ্গ তুলে 
এখন আর বসন্তমঞ্জরী নেই, শুধু রূপ, সেই রূপ ভূমিসূতায় অর্পিত, ভরত অনুভব করল, ভূমিসূতার রূপ 'অনেক বেশি। 
ভূ নির্বাক চক্ষু অনেক বেশি কথা বলে। সেই চোখ দুটি দেখার জন্য ছুটে যেতে চায় ভরত। 

কোথায় যাবে সে ? মহারাজের জন্য যে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, তার পাশেপাশে ভরতকে যেতে বারংবার 

নিষেধ করেছেন শশিভুষণ। তবু ভরত গেল, অন্ধকার রাস্তার ধার ঘেঁষে ঘেঁষে চোরের মতন এগিয়ে সে সার্কুলার রোডের 
সেই বাড়িটির উল্টো দিকে একটা দেয়াল সেঁটে দাড়িয়ে রইল ৷ রাস্তা পার হওয়া সত্যি বিপজ্জনক । মহারাজের সঙ্গে ত্রিপুরা 
থেকে নিশ্চয়ই আরও অনেকে এসেছে, তারা কেউ ভরতকে দেখলেই চিনবে । ভরতের অস্তিতৃটা একবার জানাজানি হলেই 
তার ভাগ্যে আরও অনেক দুর্ভোগ ঘনিয়ে আসবে, শশিভৃষণও বিপদে পড়তে পারেন। 

অত বড় বাড়িতে 'দু'দিকের দুটি মাত্র ঘরে আলো জ্বলছে এখন । ভূমিসূতা কোন দিকে থাকে, তাও জানে না ভরত। 
সে ব্যাকুল ভাবে তাকিয়ে রইল দুই জানলার দিকে । তার ইচ্ছে করছে এই বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে এখনি ভূমিসৃতাকে 
মুক্ত করে আনতে। কিন্তু সে অসহায়, সে অতি সাধারণ এক যুবা, ইচ্ছেশক্তি দিয়ে সে এই অসম্ভবকে সম্ভব করতে পারবে না। 


| 0৪৭ ॥ 


দেবতারা যেমন স্বর্গে থাকেন, তাদের দেখা যায় না, সেই রকম ভারতের শ্বেতাঙ্গ শাসকরাও থাকেন আড়ালে, 
শহরের এমন অংশে, যেখানে দেশের সাধারণ মানুষরা কখনও যায় না। সেই সাহেবপাড়ায় পথ ঘাট বাধানো ঝকঝকে, 


২০৮ 


বড় বড় থামওয়ালা সব সুদৃশ্য বাড়ি, যেন অমরাবতী ! যারা এ দেশের মূল অধিবাসী, পল্লীগুলিকে ইংরেজরা 

ভারতীয়রা যতই শিক্ষিত হচ্ছে ততই ইংরেজ সম্প্রদায়ের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। ওকালতি, ডাক্তারি, মাস্টারি, 
সিভিল সার্ভিস, এমনকি ব্যবসা-বাণিজ্যেও ভারতীয়রা ইংরেজদের সঙ্গে পাল্লা দিতে আসছে দেখে তারা ক্রুদ্ধ হচ্ছে দিন 
দিন। অন্ত্রবলে এত বড় দেশটা তারা দখল করেছে কি এখানকার মানুষদের সঙ্গে প্রতিযোগিতায় নামবার জন্য, না তাদের 
পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য ? বাঙালিদের ওপরেই তাদের বেশি রাগ । কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী, 
এখানকার মানুষজনই শিক্ষাদীক্ষার সুযোগ পেয়েছে বেশি । খানিকটা লাই পেয়েই বাঙালিরা মাথায় চড়তে চায় । কিছু কিছু 
বাঙালি যখন তখন ইংল্যান্ড চলে যাচ্ছে, সে দেশ ঘুরে দেখছে যে টুপিওয়ালা সাদা চামড়ার দেশটা এমন কিছু 
জায়গা নয়, লন্ডন শহরের সঙ্গে কলকাতা শহরের এমন কিছু তফাত নেই। ফিরে এসে তারা ইংরেজিতে সংবাদপত্র বার 
করছে, ইংরেজিতে বক্তৃতা দিয়ে জানাচ্ছে ভারত শাসনের ব্যাপারে ভারতীয়দের কিছু কিছু অধিকার থাকা উচিত। এক 
দরিদ্র, পরাজিত জাতির মুখে এমন স্পর্ধার কথা ! ইংরেজরা যখন তখন ভারতীয় অপমান করে বুঝিয়ে দিচ্ছে, কে প্রভু আর 
কে দাস! 

অশালীন ভাষায় ভারতীয়দের আক্রমণ করার প্রধান মুখপত্র ইংলিশম্যান পত্রিকা । বছর দেড়েক আগে সেখানে এরকম 
একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, “কর্মখালি। সৈয়দপুরের অধিবাসীদের জন্য কিছু ধাউড়, পাখা-কুলি আর ভিত্তি চাই । এন্ট্রেস 
পাশ শিক্ষিত বাঙালিবাবু ছাড়া আর কারুর দরখাস্ত গ্রাহ্য হবে না। প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা (বাঙালি) অগ্রাধিকার পাবে ।” 

ভারতীয়দের কুকুর আর বাঁদর বলে অভিহিত করা এবং বাঙালিদের জুতিয়ে সিধে করার প্রস্তাবও এই পত্রিকায় প্রায়ই 
স্থান পায়। আর ইংরেজরা যখন ভারতীয়দের প্রহার করে কিংবা রাগের মাথায় খুন করে ফেলে, সে সব সংবাদ এ পত্রিকায় 
স্থান পায় না। 

ইংরেজরা যতই অপমান বা ব্যাঘাত করুক, তা প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয়দের নেই । আদালতে গেলে তারা 
সুবিচার পাবে না, তাদের হাতে অস্ত্রও নেই, অস্ত্র আইনের ফলে কোনও ভারতীয়দের অস্ত্র রাখা বা অস্ত্র বহন করা নিষিদ্ধ। 
বিদেশ থেকে আসা কোনও আফ্রিকান কিংবা চিনে বা জাপানি, এমনকি এদেশের আ্যাংলো ইন্ডিয়ানরাও অনায়াসে অন্তর নিয়ে 
ঘুরতে পারবে, কিন্তু ভারতের মাটিতে শুধু কোনও ভারতীয়ই অস্ত্র রাখতে পারবে না। 

হায়দ্রাবাদ অঞ্চলের এক ছোটখাটো রাজা কিছুদিন আগে আগ্রা যাচ্ছিলেন সরকারি সফরে । তিনি ট্রেনের ফার্স্ট ক্লাসের 
যাত্রী, তার প্রজারা স্টেশনে এসে ভিড় করে জয়ধ্বনি দিতে দিতে তাকে বিদায় সংবর্ধনা জানাল। সে এক রাজকীয় যাত্রা ! 
ফেরার নির্দিষ্ট দিনে তিনি কিন্তু নামলেন মুখ চুন করে এক তৃতীয় শ্রেণীর কামরা থেকে । তিনি আর কখনও প্রথম শ্রেণীতে 
চাপবেন না ঠিক করেছেন । কারণ, যাবার সময় তার কামরায় ছিল দুটি বন্দুকধারী ইংরেজ, তাদের জুতো কাদামাখা, তারা 
কোনও জলা জায়গায় স্নাইপ শিকার করে ফিরছে। সেই ইংরেজ দু'জন রাজামশাইয়ের কান ধরে টেনে নিজেদের কাছে 
এনে বলেছে, ওরে নেটিভ, আমাদের জুতো খুলে দে, কাদা মুছিয়ে পা মালিশ কর. সে কাজ করতে বাধ্য হয়েছেন রাজা ! 

রাজাদেরই যখন এই , তখন সাধারণ মানুষদের আরও যে কত দুর্দশা হতে পারে তা সহজেই অনুমেয় ৷ স্যার 
সৈয়দ আহমদ খানের মতন -ভক্ত মানুষও সখেদে বলেছেন, বেশির ভাগ ইংরেজ কর্মচারিই মনে করে, ‘কোনও 
নেটিভই ভদ্রলোক হতে পারে না’ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি স্যার চার্লস টার্নার তার সহকর্মী বিচারপতি মাহমুদকে 
নিয়ে একদিন মাদ্রাজ ক্লাবে গেছেন, দরজার কাছেই একজন সদস্য দৌড়ে এসে বলল, কোনও নেটিভকে এখানে ঢুকতে 
দেওয়া হবেনা। 

এই রকম ঘটনা প্রতিনিয়িতই দেশের নানা অঞ্চলে ঘটছে। 

দেবরাজ ইন্দ্রের মতন ভারত শাসক ইংরেজদের শিরোমণি অর্থাৎ ভাইসরয় এখন লর্ড রিপন। সাধারণ মানুষের চোখে 
তিনি অদৃশ্য । তিনি কখনও কলকাতায়, কখনও দিল্লিতে, কখনও সিমলায় থাকেন! সিপাহি বিদ্রোহের পর থেকেই ইংরেজ 
রাজপুরুষরা দেশীয় লোকদের সঙ্গে দেখাসাক্ষাৎ প্রায় বন্ধ করে দিয়েছিল । আগের দশকেই ভাইসরয় লর্ড মেয়ো আন্দামান 
সফরে গিয়ে এক ধর্মোন্মাদ পাঠানের হাতে খুন হয়েছেন । রিপনের ঠিক আগের ভাইসরয় লর্ড লর্ড লিটন ভারতীয় প্রজাদের 
যতটা ক্ষতি করে গেছেন, তেমনটি আর কেউ করেনি। প্রখ্যাত এক লেখকের সন্তান এই লর্ড লিটন এক ক্রুর রাজনীতিবিদ 
বত 
লিটনই করে গেছেন অস্ত্র আইন, সমস্ত ভারতীয় ভাষায় পত্র-পত্রিকার ওপর চাপিয়ে গেছেন সেনসরশিপ। 
ল্যাঙ্কাশায়ারের কাপড়ের কলের মালিকদের স্বার্থে এদেশের তীতীদের সর্বনাশ করে গেছেন। সাজ্ঘাতিক দুর্ভিক্ষে ভারতের 
পঞ্চাশ লক্ষ লোক মারা গেল, আর ভারতের প্রভু তখন দিল্লিতে এক দারুণ আড়ম্বরপূর্ণ ও ব্যয়বহুল দরবার বসালেন : 
বহুকাল ধরে দিল্লিতে ছিল মুঘল সম্রাটের রাজধানী, সেই দিল্লিতেই ঘোষণা করা হল যে মহারানী ভিক্টোরিয়া এখন ভারতের 


| 

আফগানিস্তানে যুদ্ধ বাধিয়ে লিটন আর এক মারাত্মক ভুল করে গেছেন। 

সমগ্র ভারত জয় করেও ইংরেজরা আফগানিস্তানকে সাম্রাজ্যভুক্ত করতে পারেনি । কয়েকবার চেষ্টা করে বোঝা গেছে, 
দুঃসাহসী আফগানরা কিছুতেই পরাধীনতা মেনে নেবে না। গায়ের জোরে দখল করা যেতে পারে, কিন্তু অশান্তি চলতেই 
থাকবে, আফগানদের হাত থেকে অস্ত্রও ছাড়ানো যাবে না, তাদের ওপর শাসন পদ্ধতিও চাপানো যাবে না। তাই 
আফগানিস্তানকে অনেকদিন ঘাটানো হয়নি। কিন্তু মাঝে মাঝেই রুশ জুজুর গুজব ছড়ায়। ইংরেজদের ধারণা, রাশিয়ার 
সম্রাটের ফৌজ হঠাৎ কোনওদিন ভারত আক্রমণ করে বসবে । ভারতের মতন এমন একটি সোনার হাসের সব ডিম শুধু 
ইংরেজরা ভোগ করবে, এটা অন্য ইওরোপীয়দের সহ্য হবে কেন.? ওলন্দাজ, ফরাসি, পর্তৃগিজরা এখানে পাল্লা দিয়ে হেরে 
গেছে, রাশিয়ার শক্তির সঙ্গে এখনও ইংরেজদের মুকাবিলা বাকি আছে। রাশিয়ানরা যদি আসে, তা হলে আসতে হবে 
আফগানিস্তানের ওপর দিয়ে, তাই আফগানিস্তানকে কব্জায় রাখতে ইংরেজদের প্রায়ই হাত নিশপিশ করে। 


প্রথম আলো (১ম)__২৭ ২০৯ 


আফগানিস্তান যেন একটি নধর ভেড়া, যার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ার জন্য একটি সিংহ এবং একটি বিশাল ভাল্লুক 
সব সময় উদ্যত ৷ কিন্তু ভান্ুকের চেয়েও সিংহ অনেক বেশি ক্ষিপ্র, তাই আফগানিস্তানের আমির ব্রিটিশ সিংহের সঙ্গে 
আপোস-রফায় থাকতে চান, কিন্তু সিংহ এক-এক সময় ধৈর্য ধরতে পারে না। 

লর্ড লিটন আফগানিস্তানের আমির শের আলির সঙ্গে খিটিমিটি লাগিয়ে দিলেন। কাবুলে তিনি জোর করে একজন 
ব্রিটিশ রাজপ্রতিনিধি পাঠাতে গেলেন, যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। সরাসরি যুদ্ধে আফগানিস্তান সেনাবাহিনী পারবে কেন, 
তারা পর্যুদস্ত হল, শের আলি সিংহাসন ছেড়ে পালালেন । ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিজরেলি অভিনন্দন জানালেন লর্ড লিটনকে । 
কিন্তু দুর্ধষ কাবুলিরা এ অপমান বেশিদিন সহ্য করল না, হঠাৎ একদিন প্রকাশ্য রাজপথে ব্রিটিশ রাজপ্রতিনিধি এবং তার 
4 ৰা ডেকে দরের তোরা ডা লিন ওরে 
প্রাণ সব সময় বিপন্ন, তারা পালাতে পারলে বাঁচে । শের আলির বদলে তার ভাইপো আবদুর রহমানকে সিংহাসনে বসিয়ে 
ব্রিটিশ সিংহ আবার লেজ গুটিয়ে আফগানিস্তান ছেড়ে চলে এল প্রমাণিত হল যে আফগানিস্তান নিছক একটি নধর ভেড়া 
নয়, বরং বলা যায়, সর্বাঙ্গে কাটা ভর্তি শজারু । 

এই অনর্থক আফগান যুদ্ধে যে কোটি কোটি টাকা খরচ হল, সেই ব্যয় বহন করতে হল ভারতের দরিদ্র মানুষদেরই । 
এটা তো ভারত সরকারেরই যুদ্ধ, অথচ ভারতীয়দের মতামতের কোনও দাম নেই। 


স্থানীয় স্বায়ত্তশাসনে কিংবা বিচার ব্যবস্থায় দু-চারজন ভারতীয় প্রতিনিধি নিলে তার , বড় 
যাবে না। নতুন প্রধানমন্ত্রী গ্ল্যাডন্টোন লর্ড লিটনকে বরখাস্ত করে সেই পদে পাঠালেন তার বিশ্বস্ত অনুগামী লর্ড রিপনকে। 

লর্ড রিপন মানুষটি ভদ্র এবং ধর্মভীরু । তিনি সাম্রাজ্যের রক্ষক হলেও একেবারে প্রকট অবিচার দেখলে চক্ষুলজ্জা 
বোধ করেন। ভার্নাকুলার প্রেস আযাক্ট এই উনবিংশ শতাব্দীর মুক্ত চিন্তার প্রবাহে সত্যিই তো দৃষ্টিকটু । ইংরেজি ভাষায় 
প্রকাশিত পত্র-পত্রিকার ওপর কোনও বিধিনিষেধ নেই, অথচ বাংলা বা মারাঠি ভাষার পত্র-পত্রিকা থাকবে সরকারের কড়া 
নিয়ন্ত্রণে, এ আবার কেমন ব্যাপার ! এখন অনেক বাঙালি, মারাঠি, পাঞ্জাবি, দক্ষিণ ভারতীয়রা ভালো ইংরেজি শিখে 
নিয়েছে, তারা ইংরেজি ভাষায় পত্রিকা প্রকাশ করে, সেগুলো তো ছোয়া যাবে না। লর্ড রিপন কুখ্যাত ভার্নাকুলার প্রেস 
আযাকট তুলে দিলেন। 

কিন্তু অস্ত্র-আইন সংশোধন করতে গিয়ে তিনি প্রবল বাধার সম্মুখীন হলেন । কোনও আইন পাশ করাতে গেলে বা রদ 
করতে হলে তাকে সেক্রেটারি অব স্টেট এবং লেজিসলেটিভ কাউন্সিলের ওপর নির্ভর করতে হয়। কিছুদিনের মধ্যে দেখা 
গেল, কাউন্সিলের প্রায় সব প্রতিনিধি, রাজ-কর্মচারি এবং ইংরেজ ব্যবসায়ী শ্রেণী তার এই উদারনীতির বিপক্ষে । স্থানীয় 
স্বায়ত্তশাসন সংস্থাগুলিতে ভারতীয় প্রতিনিধি নিতে চাইলেন তিনি, তা নিয়ে ইলিশম্যানের মতন পত্র-পত্রিকায় গালাগালি 
শুরু হয়ে গেল। হতাশ হয়ে রিপন একদিন বলে উঠলেন, আমরা যদি বাঙালিবাবুদের নিজেদের ইস্কুল আর নর্দমা নিয়ে 
আলোচনা করার সুযোগ দিই, তাতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নষ্ট হয় না ! বরং তাতে সুফল হবে এই যে, বাঙালিবাবুরা এই 
সব নিরীহ বিষয় নিয়েই মাথা ঘামাবে, অন্য দিকে মন দেবে না। 

নানারকম বাধা সত্তেও লর্ড রিপন কিছু কিছু শাসন সংস্কার চালিয়ে যেতে লাগলেন । তিনি লক্ষ করেছিলেন, ভারতে 
এখন নিত্য-নতুন কল-কারখানা স্থাপিত হচ্ছে, অধিকাংশই ইংরেজ মালিকানায়, সেখানে নিয়ম শৃঙ্খলার কোনও ব্যাপারই 
নেই। ভারতীয় কুলিদের পশুর মতন খাটানো হয়, শ্রম-ঘন্টার কোনও হিসেব থাকে না, ছুটিছাটার বালাই নেই, দুগ্ধপোষ্য 
শিশুদেরও কাজে লাগানো হয়। ইংল্যান্ডে এরকম অবস্থা অকল্পনীয় ! শিল্পবিপ্রবের পর সেখানকার শ্রমিক শ্রেণী দিন দিন 
সঙ্মবদ্ধ হচ্ছে। কৃষিনির্ভর ভারতেও কল-কারখানা বাড়বেই ক্রমশ, এবং শ্রমিকদের অসন্তোষ পুঞ্জীভূত হতে বাধ্য । রিপন 
এদেশে আসার কিছুদিন পরেই জারি করলেন ফ্যাকট্রি আইন । তাতে বলা হল যে, অন্তত একশো জন শ্রমিক যেখানে কাজ 
করে এবং যেখানে যন্ত্রের সাহায্য নিয়ে উৎপাদন হয়, সেই সব ফ্যাকট্রি এই আইনে আওতায় আসবে । সাত বছরের কম 
কোনও বাচ্চাকে এখানে কাজ দেওয়া যাবে না, বারো বছরের কম বাচ্চাদের দিয়ে দিনে ন' ঘন্টার বেশি কাজ করানো যাবে 
না। প্রতিদিন কাজের মধ্যে এক ঘণ্টা বিশ্রামের জন্য দিতে হবে আর মাসে চার দিন ছুটি। 

রিপন বুঝেছিলেন যে, ব্যবসায়ী শ্রেণীকে চর্টিয়ে দেশ চালানো যাবে না। তাই তিনি অতি প্রাথমিক কিছু নিয়ম বেঁধে 
দিলেন মাত্র, আর বেশি দূর এগোলেন না। তাতেও প্রতিবাদের ঝড় উঠল। 

পূর্ববর্তী বড়লাট লর্ড লিটন ভারতের নব জাগ্রত শিক্ষিত সমাজকে ঘোর অপছন্দ করতেন। ইংরেজ কর্মচারিরাও 
চাকরি-বাকরির ক্ষেত্রে ভারতীয়দের সঙ্গে জায়গা ভাগাভাগি পছন্দ করে না। এদিকে হাজার হাজার ছেলে বি এ, এম এ 
পাশ করে চাকরির ক্ষেত্রে যোগ্যতার দাবি করছে। বিলেত থেকে আই সি এস হয়ে এসে সরাসরি উঁচু পদে বসছে। তাই 
ইংরেজ পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে, ভারতীয়দের আই সি এস পরীক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হোক.। এখানকার 
কলেজগুলিতে সরকারি সাহায্য বন্ধ করে দিয়ে উচ্চশিক্ষার বাধা সৃষ্টি করা হোক। সামান্য কিছু ইংরিজি শিখিয়ে কেরানি 
তৈরি করাই তো ছিল স্কুল টুল স্থাপনের উদ্দেশ্য, এখন যে এরা অফিসার হতে চায় ! 

সাধারণ মানুষ সব সময় সরকারের সংস্কার ব্যবস্থাগুলির মর্ম বোঝে না। এ দেশের ইংরেজরা যখন. চটে গিয়ে হাঙ্গামা 
শুরু করে, তখন অনেকে মজা পায়। তা হলে সব শ্বেতাঙ্গরাও এককাট্টা নয়! মহারানী তীর প্রজাদের ভালোই চান, এদেশে 
তীর চ্যালা চামুণ্ডারা ধারালো দাত আর নখ উচিয়ে থাকে । দুরকম ইংরেজের একটা অস্পষ্ট ধারণা অনেকে মনে দানা 
ভি মা ছি তি সভার বারা 
আলকটের মতন বেশ কিছু সাহেব, যারা ভারতীয়দের ঘৃণা করে না। 


২১০ 


সরকারের সব সংস্কার নীতি ভারতীয়রাও মেনে নিতে পারে না। একটা ছোট্ট ব্যাপার নিয়ে শহরে হুলুস্থুল পড়ে 
গিয়েছে। 

হেদোর মোড়ে জনা পনেরো লোকের এক জটলার মধ্যে দীড়িয়ে মহা উত্তেজিত ভাবে হাত-পা নেড়ে ট্যাচামেচি 
করছে বাণীবিনোদ। শ্রোতারা তাকিয়ে আছে, তার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। 

বাণীবিনোদ একজনের দিকে করে তাকিয়ে বলল,. আমি মিছে কথা বলছি ? মানিকতলায় আমি নিজের চোখে 
দেখে এসেছি, আজ থেকে আর কালীপুজো হবে না, হবে না ! সরকার কালীপুজো বন্ধ করে দিয়েছে ! 

তবু একজন অবিশ্বাসের সুরে বলল, হ্যাঃ ! কী গুলিখোরের মতন কথা বলছ গো ? কালীপুজো কখনও বন্ধ হতে পারে? 

আর একজন বলল, ওগো ঘণ্টা ঠাকুর, নিজের চোখে কী দেখলে সেটাই ভালো করে বলো না ছাই ! মানিকতলার 
মন্দিরে পুজো হয়নি আজ ? 

বাণীবিনোদ বলল, কী করে হবে? সরকারের প্যায়দা দাড়িয়ে আছে, প্যাঠা বলি দিতে দেবে না! 

- পুজো বন্ধ, না বলি বন্ধ? 

__ পাঠা বলি কে বন্ধ করল? 

-_ গভরমেন্ট গো, গভরমেন্ট ! শ্লেচ্ছরা আমাদের জাত মারবে । পুজো আচ্চা সব বন্ধ করে দিয়ে এবার সবাই গির্জেয় 
গিয়ে যিশু-ভজনা করো গে ! 

একজন ছোকরা টিপ্পনি কেটে বলল, ঘন্টা ঠাকুর, তবে তো তোমার মহা বিপদ ! পুজো বন্ধ হয়ে গেলে তুমি খাবে কী? 

অন্যরা অবশ্য বিষয়টা এত লঘুভাবে নিল না। কালীপুজো বন্ধ, না পাঠা বলি বন্ধ, এটা ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ 
পাঠা নিয়ে সরকারের মাথা ব্যথা হল কেন? | 

একটু দূরে দু'জন উকিলবাবু ভাড়ার গাড়ি ধরার জন্য এসে দীড়িয়েছে। তাদের পরনে মালকোছা মারা ধুতি, ও কালো 
কোট, পায়ে পাম্পশু। দু'জনেরই মুখে পান, এক জনের হাতের দু'আঙুলের টিপে ধরা নস্যি, অন্য জনের হাতে পানের 
বোটার ডগায় মাখা চুন। এই জনতা সেই উকিলবাবু দুটিকে ঘিরে ধরে আসল ব্যাপারটা জানতে চাইল। 

একজন উকিল বলল, কে বলেছে, পাঠা বলি বন্ধ? আজ সকালেই তো আমি বাজার থেকে কচি পাঠার মাংস কিনে 
ঝোল খেয়ে এসেছি। পাঠার মাংস না খেলে বাঙালি বাচে ? 

ফোকুড় ছোকরাটি বলল, এই যে আমাদের ঘন্টা ঠাকুর নিজের চক্ষে দেখে এসেছে যে মানিকতলায় কালীমন্দিরে 
সরকারের প্যায়দা এসে বলি বন্ধ করে দিয়েছে? 

দ্বিতীয় উকিলটি জিভ বার করে তাতে চুন লাগিয়ে বলল, এও হয়, ও-ও হয়। পাঠার মাংস পাওয়া যাচ্ছে এটাও 
যেমন ঠিক, পাঠা বলি বন্ধ, এটাও ঠিক। 

এই উকিলি বাক্যে আরও ধাধার সৃষ্টি হল । বলি যদি বন্ধ হয়, তাহলে কি জ্যান্ত পীঠার মাংস বিক্রি হচ্ছে নাকি ? 

দ্বিতীয় উকিলটি এবার একটু খোলসা করে বলল, যার খুশি যখন তখন পাঠা বলি দেবে, তা আর চলবে নাকো । 
চড়ুইভাতি করতে গেলে, আর একটা ছাগল নিয়ে গিয়ে কেটে কুটে রান্না করলে, তা হলে জেল হবে ! 

তা হলে বাজারে মাংস বিক্রি হবে কী করে? 

__ কসাইখানা থেকে আসবে । করপোরেশান নিয়ম জারি করেছে, পাঠা কাটতে গেলে লাইসেন্স নিতে হবে । মাংসের 
দোকানদাররা শ্রটার হাউস থেকে পাঠা কাটিয়ে আনবে ! 

= সে কোন জাতের না কোন জাতের লোক কাটবে, তার ঠিক কি ! তাদের ছোয়া খেতে হবে? 

__কসাইরা কোন জাতের হয় ? এতকাল তাদের ছোয়া মাংস খাওনি ? 

বাণীবিনোদ প্রবল ভাবে ঘাড় নেড়ে বলল, আমি কক্ষনও খাই না। ঠাকুরের সামনে যে প্যাঠা বলি হয়, সেই মাংস 
ছাড়া আমি অন্য কোনও মাংস খাই না ! 

ছোকরাটি বলল, অর্থাৎ কি না যা বিনা পয়সায় পাওয়া যায় ! 

অন্য একটি লোক বলল, লোকে যে কালী ঠাকুরের কাছে মানত করে, এখন আর সেই মানতের বলি হবে না? 

একখানা ভাড়ার গাড়ি এসে গেছে । উকিলবাবুরা সেদিকে ছুটে যেতে যেতে একজন মন্তব্য ছুঁড়ে গেল, মা কালীকেও 
লাইসেন্স নিতে হবে ! 

করপোরেশনের আইনে প্রথম দিকে বিভ্রান্তির সৃষ্টি হল অনেক. আইনের উদ্দেশ্যটি ছিল সৎ। লোকে পাঁঠা-পাঠী, 
রুগ্ন ছাগল যা খুশি বলি দিয়ে বাজারে মাংস বিক্রি করে। বড় বড় কালী মন্দিরগুলি ছাড়াও পাড়ায় পাড়ায় নিত্য নতুন 
করে, রক্ত চাটার জন্য মারামারি করে এক পাল কুকুর, কাক-চিলও ছৌ মারতে আসে । সেই সব বলির মাংস পবিত্র-মাংস 
হিসেবে বাজারে একটু বেশি দামে বিক্রি হয় । করপোরেশনের স্বাস্থ্যসম্মত বিধি প্রণয়নেরই উদ্দেশ্য ছিল, কিন্তু বিধায়করা 
ধর্মীয় ব্যাপারটা খেয়াল করেননি । কালী মূর্তির সামনে পাঠা বলি দেওয়া যে হিন্দুদের ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে। 
মুসলমানদেরন যেমন কোরবানি । 

মন্দিরের সামনে বলি বন্ধ হওয়ায় হিন্দুরা প্রবল সোরগোল শুরু করে দিল । করপোরেশন শেষ পর্যন্ত আইন কিছুটা 
সংশোধন করতে বাধ্য হল। কালীঘাটের মন্দির, ফিরিঙ্গি কালী, ঠনঠনের মতন কতকগুলি বিখ্যাত, সুপ্রতিষ্ঠিত মন্দিরের 
সামনে পাঠা বলি আগেকার মতন অব্যাহত রইল, কিন্তু যে-কোনও ছোটখাটো মন্দিরে বলি দেওয়া নিষিদ্ধই রইল, অনেক 
মন্দির রাতারাতি উঠেও গেল এই জন্য। 

যে-কোনও আইনই পুরোপুরি প্রয়োগ করা সহজ নয়। লুকিয়ে-চুরিয়ে গলি ঘুঁজিতে পাঠার মাংস বিক্রি এর পরেও 
চলতে লাগল কিছু কিছু । কত জায়গায় আর পেয়াদারা গিয়ে বাধা দেবে ? পেয়াদাদেরও তো ধর্ম ভয় আছে ! তা ছাড়া 
হাতে একটা টাকা গুঁজে দিলে তাদের কর্তব্যজ্ঞান উপে যায়। 


২১১ 


তবে অনেক মানুষ এখন সতর্ক হয়ে গেল ! যে-কোনও মাংস খাওয়া যে স্বাস্থ্যসম্মত নয়, এই জ্ঞানটুকু অন্তত হল, 
লাইসেন্সের দোকানের পাঠা কিংবা বড় মন্দিরের বলির পাঠার মাংস ছাড়া অন্য মাংস তারা কিনতে চায় না। বে-আইনি 
মাংস কেনা অপরাধ । 

রামকৃষ্ণ ঠাকুর অসুস্থ । গলায় ব্যথা, কাশি হচ্ছে খুব, শরীর বেশ দুর্বল। দক্ষিণেশ্বর ছেড়ে তিনি এখন অন্য জায়গায় 

আছেন। মাঝে মাঝে একটু ভালো থাকেন, আবার হঠাৎ একটু ঠাণ্ডা লাগলেই তার কাশি বেড়ে যায় । তীর স্ত্রী সারদামণিও 
তীর সঙ্গে এসে আছেন, তিনি নিজের হাতে রান্না করে স্বামীকে খাওয়ান ৷ 

নামকরা ডাক্তাররা এসে দেখে যাচ্ছেন। তারা নির্দেশ দিলেন, রুণীকে কচি পাঠার মাংসের সুরমা খাওয়াতে হবে, না 
দুর্বলতা কাটবে না। র ভি কিন্তু ভকদের তিনি পই পই করে বলে দিলেন, দেখ, তোরা যে- 
দোকান থেকে মাংস দেখবি সেখানে কসাই কালীমূর্তি যদি না থাকে তা হলে কিনিসনি। যে-দোকানে কসাই কালী 
প্রতিমা থাকবে, সেই দোকান থেকে মাংস আনবি। 

একজন ভক্ত প্রতিদিন সকালে সেরকম মাংস কিনে আনে। সারদামণি কাচা জলে সেই মাংস দিয়ে সেদ্ধ করেন 
কয়েক ঘন্টা । তাতে ক'খানা তেজপাতা ও অল্প মসলা দিয়ে তুলোর মতন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেন। তারপর কাপড়ে 
ভি El AS nA GST 

তিনি আস্তে আস্তে একটু একটু চুমুক দেন। গলায় বড্ড ব্যথা । 


0৪৮ 0 


জোড়াসাকোর বাড়ির সামনের চত্বরে একটি ঝকঝকে নতুন জুড়িগাড়ি সাজানো হচ্ছে, সেখানে ভিড় জমিয়েছে 
দ্বারবান ও সহিসেরা । ঘোড়াদুটি তরুণ ও তেজস্বী, 7৮75 
ঘোড়াগুলিকে দলাই মলাই করা হচ্ছে অদূরে । এই পিঙ্গল রঙের গাড়িটির গায়ে নতুন বার্নিস, ভেতরে মরোক্কো চামড়ায় 
মোড়া গদির আসন । দাস-দাসীরা পাশ দিয়ে যেতে যতে বলাবলি করছে, হ্যা গা, এ গাড়িটে কার হল ? কোন বাবুর ! 

খানিক পরে খাজাজিখানার পাশের দরজা দিয়ে বেরিয়ে এল রবি। চব্বিশ বস বয়ক এক সুঠাম যুবা গালের দু 
পাশে সরু দাড়ি, মাথার চুল ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো । পায়ে মোজা পোম্প শু, পরনে কৌচানো ধুতি ও বেনিয়ান, তার 
ওপর একটি চাদর জড়ানো । কাছে এসে সে গাড়িটিকে ভালো করে দেখল, মুখের লেখায় বোঝা গেল পছন্দ হয়েছে। মৃদু 
গলায় সহিসকে জিজ্ঞেস করল, আর কিছু বাকি আছে ? এখন যেতে পারবে? 

সহিস মাথা হেলাতে রবি উঠে বসল। 

এই প্রথম রবির একটি নিজস্ব জুড়িগাড়ি হয়েছে। এটা তার পিতার উপহার ৷ অবশ্য নিছক উপহার বলা যায় না, তার 
পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই দেবেন্দ্রনাথ এই গাড়ির খরচ দিয়েছেন। 

চুচড়োয় বসে রি দত 
সত্যিকারের প্রাচীন খষিদের মতনই তিনি যেন সব সুখ-দুঃখের উর্ধে । আবার তিনিই অতীব হিসেবি ও সংসারী ৷ গত 
এক-দেড় বৎসরের মধ্যে এই পরিবারে কত বিপর্যয়ই না ঘটে গেল ! পুত্রবধূ কাদস্বরী আচম্বিতে আত্মহত্যা করায় সবাই 
যখন বিহ্বল তখন কোনওরকম পারিবারিক কেলেঙ্কারি যাতে বাইরে না ছড়াতে পারে তার সবরকম ব্যবস্থা দৃঢ়হাতে 
করেছেন দেবেন্দ্রনাথ । কাদম্বরী সম্পর্কিত যে-কোনও আলোচনাও তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। তার দুই কন্যা সৌদামিনী 
ও সুকুমারী এর মধ্যে বিধবা হয়েছে। সবচেয়ে বড় শোক, বন্মশেলের মতন আঘাত, তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের অকালমৃত্যু, 
ডিং 

এতগুলি মৃত্যুর পরও যিনি সমুদ্বিপ্রমনা, তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন জ্যোতিরিন্্রনাথের জাহাজি টি 
ব্যর্থতায়। এ তো শুধু বিপুল পরিমাণ অর্থদণ্ড নয়, পারিবারিক সম্মানহানি, শা 8৮71 
করছে। জ্যোতির ওপরেই দেবেন্দ্রনাথ সবচেয়ে বেশি ভরসা করতেন, ভিনি তেবেছিলেন এই পৃরটিই হবে ঠাকুরপ্রিবারের 
কর্ণধার, সেই জ্যোতিই বারবার তাকে নিরাশ করেছে। এবার তিনি নির্দয়ভাবে জ্যোতিকে শাস্তি দিতে উদ্যত হয়েছেন, 
তীর হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন। জমিদারি আয়-ব্যয়ের হিসেব রক্ষার দায়িত্ব ছিল জ্যোতিরিন্রনাথের, তাকে 
সরিয়ে দিয়ে সে দায়িত্‌ আবার দেওয়া হয়েছে দ্বিজেন্্রনাথের ওপর । আদি ব্রাহ্ম সমাজের সম্পাদক পদ থেকেও তিনি চ্যুত। 
দু-একজন পার্ষদ অবশ্য দেবেন্্রনাথকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে, স্ত্ী-বিয়োগ ও ব্যবসায়ে সর্বস্বান্ত হওয়ার মতন দুটি 


বাড়িয়ে দিয়েছেন, তার পত্বীকেও আলাদা হাত খরচ দেওয়া হয়, ওদের জন্য আলাদা মহলটি অকৃপণভাবে সাজিয়ে দেবার 
জন্য খাজাঞ্চিখানায় নির্দেশ দেওয়া আছে। রবি প্রতি মাসে চুচড়োয় এসে সমস্ত কাজকর্মের দেয়, দেবেন্দ্রনাথ তার 
দায়িতৃজ্ঞানে সন্তুষ্ট, তবু তিনি রবিকে আরও চাপের ওপর রাখতে চান, আরও ব্যস্ত রাখতে চান, যাতে সে ফাকা সময় না 
পায় ! দু-একটা প্রশংসাবাক্যের সঙ্গে সঙ্গে তিনি ঈষৎ ভর্সনাও করেন মাঝে মাঝে। সমাজের প্রার্থনা সভার জন্য রবি 


২১২ 


একটি নতুন হারমোনিয়াম কিনতে চায়, দেবেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে রাজি হয়ে বললেন, নতুন যন্ত্রের অবশ্যই প্রয়োজন, লও 
পাচশো টাকা । কিন্তু পুরনোটাকে মেরামতের জন্য পাঠালে কেন ? ওটা দিয়ে আর কী হবে ? এটা অপব্যয়। এদিকে 
খেয়াল রাখবে ! 

জুড়িগাড়িটি চিৎপুর ধরে চলল সার্কুলার রোডের দিকে । তিনটি ব্রাহ্মসমাজকে এক করে মেলাবার জন্য সম্প্রতি একটা 
উদ্যোগ নেওয়া হয়েছে, সৃত্রধার হয়েছেন নববিধান-এর ভাই প্রতাপচন্দ্র মজুমদার ৷ ব্রাহ্মরা এখন সঙ্ঘবদ্ধ না হলে হিন্দু 
পুনর্জাগরণের বন্যায় যে ভেসে যাবে তা সবাই অনুভব করলেও মিলন অত সহজ নয়। সবাই মিলন চায়, কিন্তু নিজস্ব 
শর্তে, কেউ ছাড়তে পারে না আত্মন্তরিতা। রবি তবু সেই আলোচনা চালাতেই চলেছে। 

আদি ব্রাহ্ম সমাজের সম্পাদকের পদ পেয়ে রবি প্রথম দিকে দারুণ অস্বস্তিতে পড়েছিল। এ কাজ তার পছন্দ, কিন্তু 
জ্যোতিদাদা এখন কলকাতায় রয়েছেন, আপাতত আর বাইরে কোথাও যাবেন না, তা সত্বেও তাকে সরিয়ে দিয়ে রবিকে 
এই সম্মানের আসন দেওয়া হল ! রবি কী করে এটা স্বাভাবিকভাবে গ্রহণ করবে ? অথচ পিতার আদেশ অমান্য করারও 


সঙ্গীত । উৎসর্গের পৃষ্ঠাটি খোলা । বইয়ের দিকে চোখ রেখে দেবেন্দ্রনাথ বলেছিলেন, তুমি ব্রাহ্মযন্ত্রে বৎসরে তোমার কখানি 
বই ছাপাবে ঠিক করেছ ? তারপর উত্তরের অপেক্ষা না করে দেবেন্দ্রনাথ চলে গিয়েছিলেন অন্য প্রসঙ্গে । 

পিতা বরাবরই এই কনিষ্ঠ পুত্রটির কবিত্ব-শক্তির অনুরাগী । সমাজের প্রার্থনা সভার জন্য, বিভিন্ন উৎসবের জন্য রবি 
গান রচনা করেছে, সেগুলি শুনে দেবেন্দ্রনাথ বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন। রবিকে তিনি পুরস্কার দিয়েছেন, তাকে 
উৎসাহিত করেছেন আরও নতুন গান রচনা করার জন্য । তবু দেবেন্দ্রনাথ ওই কথা বললেন কেন ? তবে কি ব্রহ্ষসঙ্গীত 
ছাড়া প্রণয়নের কবিতাগুলি তার পছন্দ নয়! নিছক আধ্যাত্মিক গান আর মানুষ কত লিখতে পারে ! প্রেম ছাড়া কাব্য হয় ! 

বালক বয়েসে রবির কবিতাগুলি একত্র করে তার দাদারা উৎসাহ নিয়ে বই ছাপিয়ে দিত। ছাপাবার খরচ তো বিশেষ 
নেই ! আদি ব্রাহ্মসমাজের নিজস্ব প্রেস আছে, কাগজের দাম দাদাদের মধ্যে কেউ নিজস্ব তহবিল থেকে দিয়ে দিতেন। 
এখন দাদাদের সেই উৎসাহ স্তিমিত, রবিও তো আর বালকটি নেই ! এখন সে নিজেই প্রকাশ করতে পারে। কিছু কবিতা 
জমে গেলেই রবির আর ফেলে রাখতে ইচ্ছে করে না, বই হিসেবে প্রকাশ করতে ইচ্ছে হয় । দুই মলাটের মধ্যে আবদ্ধ না 
হলে কবিতাগুলির যেন নিজস্ব রূপ খোলে না। পত্রপত্রিকায় ছাপা হলেও কেমন যেন একটা অস্থায়ী ভাব থাকে, কাব্যগ্রন্থের 
9 

পরপর বই ছাপিয়ে চলেছে । গত তিন মাসে তার চারখানা বই বেরিয়েছে । তার কিছুদিন আগে বেরিয়েছিল “ছবি 
ও গান'। এত বই বুঝি আর কোনও কবির বেরোয় না? এই চব্বিশ বছর বয়েসেই রবির গ্রন্থ সংখ্যা ষোল ! ব্ৰাহ্মসমাজ 
প্রেসে রবি এই যে পরপর নিজের বই ছাপিয়ে চলেছে, এ কি রবির স্বার্থপরতা ! সে এখন সমাজের সম্পাদক, কেউ কি 
বলবে, সম্পাদক হয়েছে বলেই সে নিজের যত ইচ্ছ বই ছাপিয়ে যাচ্ছে ! 

দেবেন্দ্রনাথ কি সেই ইঙ্গিতই দিলেন ! 

দেবেন্দ্রনাথ শৈশব সঙ্গীতের উৎসর্গের পৃষ্ঠাটি খুলেছিলেন। তা দেখে রবির বুক শিরশির করছিল। এই কবিতা 
পুস্তকগুলি সে পিতাকে দেখাতে চায় না, কিন্তু সব কিছুই তার কাছে পৌছে যায় ! 

এই বইয়ের উৎসর্গও নতুন বউঠানকে। ‘এ কবিতাগুলিও তোমাকে দিলাম ৷ বহুকাল হইল তোমার কাছে বসিয়াই 

, তোমাকেই শুনাইতাম.....'। 

নতুন বউঠানের স্মৃতি আর সর্বক্ষণ আকড়ে থাকতে চায় না রবি। সে এখন নিজেকে সর্বক্ষণ ব্যস্ত রাখতে চায়। 
বাড়িতে বন্ধুবান্ধবদের ডেকে আনে । ‘ভারতী’ পত্রিকার ভার স্বর্ণকুমারী দেবী নিয়ে নিয়েছেন, তিনি ভাইদের ওপর 
নির্ভরশীল নন, এখন সম্পাদনায় তাঁর ব্যক্তিত্বের প্রতিফলন স্পষ্ট । আগে রবি একাই 'ভারতী'র অনেকগুলি পৃষ্ঠা লিখে 
১৬১২৮ ১8 বার 
করছেন, তার প্রায় সবটাই দায়িত্ব নিতে হয়েছে রবিকে। ব্রাহ্ম সমাজের কাজ, পত্রিকার কাজ এই সব নিয়ে রবি খুবই 
ব্যস্ত, শোক নিয়ে বিলাসিতা করার তার সময় কোথায় ! 

কিন্তু বই ছাপার সময় উৎসর্গ করার জন্য যে আর কারুরই নাম মনে আসে না। কবিতাগুলির প্রুফ দেখার সময় 
অবধারিত ভাবে মনে পড়ে, কোন কবিতাটি কোথায় বসে কাদন্বরীকে পড়ে শুনিয়েছিল সে, শুনতে শুনতে তীর মুখের ভাব 
কেমনভাবে বদলে যেত, কখন তিনি হেসে উঠতেন, কখন সজল হয়ে উঠত তার গভীর দুটি চোখ, হঠাৎ মাথা নেড়ে নেড়ে 
বলতেন, না, না, এই শব্দটা ভালো লাগছে না, এখানটায় তুমি একটু বদলাও রবি... 

এসব কবিতা কি অন্য কারুকে দেওয়া যায়! “ছবি ও গান'-এর উৎসর্গে রবি লিখেছিল, ‘গত বৎসরকার বসন্তের ফুল 
লইয়া এ বৎসরকার বসন্তে মালা গাথিলাম। যাহার নয়ন-কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া 
উঠিত, তাহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম ৷' 

এরপর ‘প্রকৃতির প্রতিশোধ'-এর উৎসর্গে আর এত কথা নয়, শুধু ‘তোমাকে দিলাম ।' 

কিছু কিছু লোকের এমনই অসুস্থ কৌতুহল থাকে যে, তারা বারবার জিজ্ঞেস করে, ‘তোমাকে’ মানে কে ? কেউ কেউ 
কিছু জিজ্ঞেস করে না। ঠোট টিপে হাসে। 

এর পরের বই ‘নলিনী'র উৎসর্গ পৃষ্ঠায় কিছু লিখতে গিয়ে রবি সাবধান হয়ে গেল। একবার ভেবেছিল, অন্য কারুর 
নাম দেবে? কিন্তু কার নাম ? ওই সাদা পৃষ্ঠা জুড়ে রয়েছে যে নতুন বউঠানের মুখ ! সে বইয়ের উৎসর্গ পৃষ্ঠায় কিছু লেখাই 
হল না শেষ পর্যন্ত । ‘শৈশব সঙ্গীত’ প্রকাশের সময় সে আবার ভাবল, ভাবের ঘরে ছুরি করবে কেন ? কাদন্বরী উৎসাহ না 
দিলে এর অনেক কবিতা লেখাই হতো না। এ বই একমাত্র তারই প্রাপ্য। 


২১৩ 


১১15৮৯57৯১২ 
2৮৮১8 (SFE ae হি Dads Lie Bn SURI 
কুঁচকেছেন, বাকা মন্তব্য করেছেন স্বর্ণকুমারী ৷ কিন্তু এ বই তো অন্য কারুকে দেওয়ার না। ভানু নামটাই যে 
তার দেওয়া । এই কবিতাগুলি নিয়ে দুজনের মধ্যে কত গোপন কৌতুক ছিল, তা অন্য কেউ বুঝবেই না। নতুন বউঠান 
নেই, তবু তীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কী করে করবে রবি! 

এ বইয়ের উৎসর্গ পৃষ্ঠাতেও রবি কোনও নাম লিখল না। শুধু লিখল, “ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে 
অনেকবার অনুরোধ করিয়াছিলে । তখন সে অনুরোধ পালন করি নাই । আজ ছাপাইয়াছি, আজ তুমি আর দেখিতে পাইলে 
না।' 

রাস্তার খন্দে চাকা পড়ে যাওয়ায় রবির যেন ঘোর ভাঙল । তার দু চোখ দিয়ে অশ্রুর ধারা গড়াচ্ছে। ইস, দিনের বেলা, 
15858755858 
জলের রেখা নেমে আসে ! বাড়িতে, পরিচিত লোকজনদের সামনে সে সচেতন থাকে, কিন্তু পথে, কিছুক্ষণের একাকীত্ব, 
তার কোনও সংযম থাকে না। 

বাবামশাই ওই কথাটা বললেন কেন? ব্রাহ্মসমাজ প্রেসে তার আর বই ছাপানো উচিত নয় ? অন্য প্রকাশক তার বই 
চায় না। নিজে যে বইগুলি ছাপিয়েছে, তা রাশিকৃতভাবে জমে আছে, বিক্রি হয় অতি সামান্য | বন্ধিমবাবুর বইগুলির দারুণ 
কাটতি, এমনকি জাল সংস্করণ পর্যন্ত বেরোয় । আর রবির লেখা পছন্দ করে না পাঠকেরা ! বিক্রিই যদি না হয়, তা হলে 
একটার পর একটা বই ছাপিয়েই বা লাভ কী ? পিপলস লাইব্রেরি, সংস্কৃত প্রেস ডিপোজিটারি, ক্যানিং লাইব্রেরি এই সব 
দোকানে অনেক বই জমা দেওয়া আছে, তারা একটা পয়সাও দেবার নাম করে না। 

হঠাৎ রবির মনে পড়ল, গুরুদাস চট্টোপাধ্যায় নামে এক ভদ্রলোক ‘বেঙ্গল মেডিক্যাল লাইব্রেরি' নামে একটা দোকান 
খুলেছেন, গল্প-কবিতার বইও সেখান থেকে বিক্রি করার কথা বলছিলেন একদিন। তবে খুচরো বিক্রেতা নন, তিনি 
হোলসেলার হতে চান । তীর সঙ্গে কথা বলা দরকার । 

NEE 
hs 15 লাইব্রেরির বেশ প্রশস্ত দোকান। কাচের শো কেসে নতুন নতুন বই শোভা 
পাচ্ছে, বঙ্কিমবাবুর বইই জুড়ে আছে অনেকখানি স্থান, মাইকেল মধুসূদনের দু-তিনখানি, হেম বীড়ুজ্যের বৃত্রসংহার দু খণ্ড, 
হুতোম প্যাচার নকশা, তারক গাঙ্গুলির স্বর্ণলতা, এমনকি নবীন সেনের পলাশীর যুদ্ধ । রবি বি বাইরে গড়িয়ে কাছে জানলা 
সাজানো বইগুলি দেখল ৷ তার একটি বইও নেই। পলাশীর যুদ্ধের পাঠক আছে। তার ‘প্রভাত সঙ্গীত'-এর সমাদর করার 
মতন কেউ নেই । লোকে কি এখনও কাহিনীমূলক কাব্যই চায়, লিরিকের মর্ম বোঝে না ! কেউ কেউ রবিকে উপদেশ দেয়, 
তুমি মহাকাব্যের স্টাইলে একটা কিছু লেখো না কেন? 

গুরুদাসবাবু খাতির করে রবিকে নিয়ে ভেতরের একটি ছোট ঘরে বসালেন ইকো-কলকে আনা হল তার জন্য, আর 
একটা পিরিচে কয়েক খিলি পান। লেখক হিসেবে তেমন কিছু দরের না হলেও দেবেন ঠাকুরের ছেলে তো বটে ! তা ছাড়া 
গায়ক হিসেবেও রবির বেশ নাম হয়েছে। 

নানা কথার পর গুরুদাসবাবু এক অভিনব প্রস্তাব দিলেন। রবির বই তেমন বিক্রি হয় না, তিনি নিজস্ব উপায়ে, 
নিজের সুবিধেমতন দামে বিক্রির ব্যবস্থা করবেন, তবে কমিশনের ভিত্তিতে নয়, তিনি একসঙ্গে রবির সব কটি বইয়ের 
সমস্ত অবিক্রিত কপি কিনে নেবেন কিছু থোক টাকা দিয়ে। রবির ১৬টি বইয়ের মধ্যে কয়েকটি নেহাতই পুস্তিকা, ১২টি 
বেছে নেওয়া হল, ব্রাহ্মসমাজ প্রেসের গুদামে ও জোড়াসীকোর বাড়িতে কত বই জমে আছে তার একটা মোটামুটি হিসেব 
কষা হল, প্রায় আট হাজার বই, তার জন্য গুরুদাসবাবু দিতে চাইলেন দু হাজার তিনশো ন টাকা । 

দরাদরির ওঠে না। লাভ-লোকসানেরও হিসেব কষায় কোনও প্রয়োজন নেই, কারণ আর কিছুদিনের মধ্যেই 
তো এইসব ছাপানো পৃষ্ঠা উইপোকার খাদ্য হতো। তৎক্ষণাৎ চুক্তিপত্র স্বাক্ষরিত হল, রবির হাতে অশ্রিম হিসেবে দেওয়া 
হল নগদ এগারোশো টাকা । 

রবির প্রায় রিহ্বল অবস্থা । এতগুলো টাকা ! তার বই বিক্রির টাকা! এ পর্যন্ত লিখে সে কোনও জায়গা থেকে একটা 
পয়সাও পায়নি। রবি যেন কল্পনায় দেখতে পেল, এবার তার বইগুলি পৌছে যাচ্ছে পাঠকদের ঘরে ঘরে, দূর দূরান্তের 
মানুষ তার লেখা পড়ছে, নিজেদের মধ্যে আলোচনা করছে। 

এই খবর সর্বপ্রথম' যাঁকে দেওয়া যেত, যিনি সবচেয়ে খুশি হতেন, তিনি আজ কোথায় ? ‘অসীমে সুনীলে শূন্যে / বিশ্ব 
কোথা ভেসে গেছে / তারে যেন দেখা নাহি যায় / নিশীথের মাঝে শুধু / মহান একাকী আমি। অতলেতে ডুবি রে 
কোথায়... 


য়নি, জোড়াসাকোর বাড়ি থেকেই সে রোজ ফ্রক পরে স্কুলে যায়, আবার বাড়িতে যখন সে শাড়ি পরে ঘুরে বেড়ায়, 
তখন আর তাকে তেমন ছোটটি মনে হয় না, রান্নাঘরের ঠাকুরদের সে পাকা গিন্নির মতন নির্দেশ দেয়। 
আহারাদির আগে আডডা বেশ জমল সেদিন। কথায় কথায় বন্ধিমচন্দ্রের প্রসঙ্গ এসে গেল। বঙ্গদর্শন বন্ধ হয়ে গেছে, 
এক জামাই 'প্রচার' নামে একটি পত্রিকা শুরু করেছে শ্বশুরের পৃষ্ঠপোষকতায়, অক্ষয় সরকার বার করছেন 
নবজীবন', এই দুই পত্রিকায় প্রাবন্ধিক হিসেবে এক নতুন ভূমিকায় আবির্ভূত হয়েছেন বন্ধিম, তিনি এখন ধর্মধ্বজ। ঠিক 
নতুন ভূমিকাও নয়, সদ্য প্রকাশিত হয়েছে “দেবী চৌধুরানী' উপন্যাস, তার আগে ‘আনন্দমঠ'-এও তিনি প্রচারকের ভূমিকা 
নিয়েছেন। 


২১৪ 


আজ বঙ্কিমকে সমালোচনা করার ব্যাপারে রবির কোনও আড়ুষ্টতা নেই। তারও বই বিক্রি হয়েছে, ব্রাহ্ম সমাজের 
সম্পাদক হিসেবে সে হিন্দুত্বের প্রবক্তা বঙ্কিমের বিরুদ্ধে কলম শানাচ্ছে। দ্ধর্থহীন ভাষায় সে বলতে লাগল, 
মোটেই উৎকৃষ্ট উপন্যাস বলা চলে না। চরিত্রগুলি একঘেয়ে, সব আনন্দগুলিই যেন একরকম, রক্তমাংসের মানুষ নয়, 
সংখ্যা। আর শান্তিকে নিয়ে যে কী অতিনাটকীয় বাড়াবাড়ি করা হয়েছে, তার ঠিক নেই ! 
শ্রীশচন্দ্র আবার বন্কিমের প্রবল ভক্ত, তিনি শুরু করে দিলেন তর্কযুদ্ধ। 
খাওয়াদাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। অতিথিদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এল রবি। ফেরার 
সময় সে দেখল, তাদের এত বড় বাড়ির কোনও মহলেই এখন আর বাতি জ্বলছে না। একদা জ্যোতিদাদার মহলে আরও 
অনেক রাত পর্যন্ত গান-বাজনা ও আমোদ চলত, এখন সেখানকার দ্বার বন্ধ। মাঝে মাঝে রবি সেই বন্ধ দ্বারের দিকে 
তাকায়, লক্ষ করে, সেখানে একটু একটু ধুলো জমছে। 
- নিজের মহলে এসে রবি দেখল, এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে মৃণালিনী । মস্ত বড় পালক্কের এক পাশে সে গুটিশুটি 
মেরে শুয়ে থাকে, তাকে প্রায় দেখাই যায় না। সে ঘুম-কাতুরে, প্রায় দিনই সে আগে আগে ঘুমোয়, রবির সঙ্গে তার প্রায় 
কথাই হয় না। ভোরে উঠেই আবার ইস্কুলে যাবার তাড়া থাকে । আজ তার বেশ ধকল গেছে । আজ সে অতিথিদের জন্য 
নিজের হাতে বাটিতে বাটিতে দ্বাদশব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। 
রবির চক্ষে এখনও ঘুম নেই। ইদানিং ঘুম খুব কমে গেছে তার । অন্ধকারে বিছানায় জেগে থাকতে তার ভালো লাগে 
না, চক্ষে ভ্রম হয়, যেন সে নতুন বউঠানকে দেখতে পায়। কিন্তু যে মানুষটা চলে গেছে, তার ছায়ামূর্তি দেখে লাভ কী ! 
ছায়ার সঙ্গে কথা বলা যায় না, ছায়া কোনও সাস্তবনাও দিতে পারে না। 
রবি বারান্দায় চুপ করে দাড়িয়ে রইল কিছুক্ষণ । 
সহসা সমুখ দিয়া কে গেল ছায়ার মতো 
লাগিল তরাস 
টিভির জেনির 
। 
কে বসে রয়েছে পাশে? সে ছুইল মোর দেহ. 
তার? 
ও কী ও? এ কী রে শুনি ! কোথা হতে উঠিল রে 
ঘোর হাহাকার ?... { 
সত্যিই যেন পেছনে সে কার দীর্ঘশ্বাস শুনতে পায়। কে যেন চট করে সরে গেল একপাশে । গা ছমছম করে। নিজের 
ওপরেই সে বিরক্ত হয়। শেষ পর্যন্ত কী নতুন বউঠানকে ভয় পেতে শুরু করবে সে ! এত প্রিয় স্মৃতি, এত কান্না, এত 


দ্রুত বিছানার কাছে চলে এল রবি। এ ঘরে একটা মৃদু গ্যাসের বাতি সারা রাত জ্বলে৷ স্বচ্ছ মশারি দিয়ে দেখা যায়, 
ছোট্ট একটি পাশ বালিশ জড়িয়ে এক পাশ ফিরে ঘুমিয়ে আছে মৃণালিনী, গোলাপি ডুরে শাড়ি পরা, খানিকটা চুল এসে 
পড়েছে মুখের ওপর, তার ফাক দিয়ে ঝিকঝিক করছে কানের হীরের দুল । 

মশারি তুলে ভেতরে ঢুকল রবি, অন্যদিন যাতে মৃণালিনীর ঘুম না ভাঙে তাই সে সন্তর্পণে অনেকটা দূরত্ব রেখে 
শোয়, আজ সে পাশে আঙুল দিয়ে সরিয়ে দিল ওর মুখের চুল । সেই সামান্য স্পর্শেই চোখ মেলে তাকাল মৃণালিনী, চমকে 
উঠল না, উৎসুক হয়ে তাকিয়ে রইল । রবি তার ঠোটে আঙুল বুলিয়ে দিল, তারপর তার নাক ও চোখের পাশে পাশে 
আঙুল দিয়ে যেন আঁকতে লাগল ছবি । মৃণালিনী তার আঙুলটা এক সময় চেপে ধরতেই রবি তাকে বুকে টেনে নিয়ে আদর 
করতে লাগল । 

ছায়ার থেকে শরীর অনেক বেশি আপন হতে পারে । শরীর অনেক কিছু ভুলিয়ে দেয়, এমনকি শোকও ভুলিয়ে দেয়। 


£ 


0৪৯ ॥ 


বাংলার ছোট লাট স্যার রিভার্স টমসনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মহারাজ বীরচন্ত্র। ফেরার 
পথে তিনি উৎকট গল্টুর মুখ করে বসে রইলেন গাড়িতে । তার জিভে একটা তিক্ত স্বাদ। লাটভবনে তাকে কোনও অপমান 
করা হয়নি, কোনওরকম রাজনৈতিক চাপ দেওয়া হয়নি, নিছক সাধারণ আলাপচারিতা ও চা-পান হয়েছে, মোট পঁচিশ 
মিনিট, তবু বীরচন্ত্রের মর্যাদা আহত হয়েছে, তার চোখ ফেটে জল আসছে এখন। 

মহারাজ বীরচন্ত্র ইংরেজিতে কথাবার্তা চালাতে পারেন, তরু তিনি শশিভৃষণকেও সঙ্গে এনেছিলেন । একই গাড়িতে 
বসে আছেন শশিভৃষণ, কয়েকবার মহারাজের সঙ্গে কথা বলার চেষ্টা করও সক্ষম হলেন না, মহারাজ মুখ ফিরিয়ে রয়েছেন 
পথের দিকে। মহারাজ কৌতুকপ্রবণ, ত্রিপুরায় কখনও কোনও সাহেব-সুবো দেখা করতে এলে, তারা চলে যাবার 
পর তিনি নানারকম মশ্করা করেন তাদের চাল-চলন নিয়ে । যখন তিনি গষ্টীর থাকেন, তখন তিনি দুর্বোধ্য হয়ে যান। 

লাটভবনে মহারাজের সঙ্গে মহারানীরও আমন্ত্রণ ছিল। কিন্তু চন্দ্রবংশের কোনও রানী কখনও পরপুরুষের সামনে মুখ 
দেখায় না। মনোমোহিনী অবশ্য নেচে উঠেছিল, সে গড়ের মাঠ ও লাটপ্রসাদ দেখতে চেয়েছিল, তাকে কিছুটা 


২১৫ 


ররর হাত হয ছি বা আপনার পত্নী আসেননি ? মহারাজের বদলে 
শশিভূষণ উত্তর দিয়েছিলেন, তিনি ইনডিসপোজ্ড | 

ছোটলাটটি বেশ লম্বা, ঝজু শরীর । মহারাজের সামনে দীড়ালে তাকে প্রায় আধ হাত উঁচু মনে হচ্ছিল । মহারাজ 
বীরচন্দ্র কখনও খুব লম্বা লোকের কাছাকাছি দাড়ানো পছন্দ করেন না। তাঁকে মুখ তুলে কথা বলতে হয়। রিভার্স টমসন 

মহারাজের ভুঁড়ির দিকে, ঠোটে লেগেছিল সামান্য হাসি । না, কোনওরকম বিদ্রপাত্মক মন্তব্য 

করেনি ভুঁড়ি সম্পর্কে, হাসিটাও প্রায় অদৃশাই ছিল, তবু বোঝা যায়, ওর নিজের চেহারা নিয়ে বেশ গর্ব আছে, ও নাকি 
hE রা 

একটুক্ষণ থাকার পরই বীরচন্দ্রের মনে হয়েছিল, কেন এলাম ? লাট সাহেব ডাকলেই আসতে হবে ! যতই ছোট 
হোক তিনি একটি স্বাধীন রাজ্যের সিংহাসনের অধিকারী, আর এই টমসন সাহেবটি তো রানী ভিক্টোরিয়ার একজন কর্মচারী 
মাত্র, তার নিবাসে কেন আসতে বাধ্য হবেন তিনি ! 2০9০2177884 
অন্ত্রবলে বলীয়ান, তাই এরা আদেশ করতে পারে। তুচ্ছ ছুতো করে ইংরেজ সরকার ব্রিপুরায় একজন পলিটিক্যাল এজেন্ট 
চাপিয়ে দেবার চেষ্টা করছে। রিভার্স টমসনের বিচ্ছিরি ঝোলা গৌফ, বীরচন্দ্রের মতন বীরতৃব্যঞ্জন মোচ নয়, বীরচন্ত্র ওকে 


মাথা থেকে রাজমুকুটটা ছিনিয়ে নিতে পালে। এখনও নিচ্ছে না, কিন্তু নিতে যে পারে, তা মাঝে মাঝেই বুঝিয়ে দেয়। 
আজকের আমন্ত্রণে সৃক্্ অবজ্ঞা প্রদর্শন তারই নিদর্শন । 
আমুদে স্বভাবের রাজা বীরচন্দ্রের মেজাজ যখন খারাপ হয়, তখন দু'তিন দিনেও মনের মেঘ কাটতে চায় না। সেদিন 
তিনি বাসস্থানে ফিরেও কথা বললেন না কারুর সঙ্গে । পরদিন কয়েকজন কবি ও গদ্যকারকে ডাকা হয়েছে, সাহিত্যপ্রেমিক 
মহারাজ নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন । শিশিরকুমার ঘোষ, হরপ্রসাদ শাস্ত্রী, অক্ষয়চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, 
দীনেশচন্দ্র সেন প্রমুখ বেশ কয়েকজন এসেছেন, দোতলার বৈঠকখানায় মহারাজ মধ্যমণি হয়ে বসলেন বটে, কিন্তু মুখমণ্ডল 
ম্লান, কণ্ঠস্বরে একবারও পুলকের উচ্ছাস ফুটে উঠল না, তিনি শুষ্কভাবে সকলকে আপ্যায়ন করলেন, তারপর একসময় 
ভেতরে চলে গেলেন। 
পরদিন শশিভৃষণ ডেকে আনলেন কীর্তনিয়ার একটি দলকে। মহারাজ কীর্তন বিশেষ পছন্দ করেন, এই দলটি 
শোভাবাজার র নিয়মিত আসর বসায় । মহারাজের মনের জড়তা কাটেনি, এমন চমৎকার গান, তাও তার পছন্দ 
হলনা! 
গায়করা গেয়ে যাচ্ছে, মহারাজের কাছ থেকে কোনও বাহবা নেই। তারা রসের গান, প্রেমের গান, ভক্তির গান 
কতরকম ঘুরিয়ে ঘুরিয়ে শোনাল, তারপর ধরল ইদানীং জনপ্রিয় এক শ্যামাসঙ্গীত । 
জানো না রে মন, পরম কারণ 
কালী কেবল মেয়ে নয়: 
মেঘের বরণ করিয়ে ধারণ 
কখন কখন হয়। 
হয়ে , করে লয়ে অসি 
দনুজভনয়ে করে... 
মহারাজ হাত তুলে সে গান থামিয়ে দিয়ে বললেন, হয়েছে, হয়েছে যথেষ্ট হয়েছে। এ আবার গান নাকি ! “কখন 
কখন পুরুষ হয়” । কী কথার ছিরি ! তোমাদের মধ্যে এখানি কে রচেছে? 
টি জিভ কেটে বলল, আজ্ঞে না মহারাজ, আমরা লিখব, এমন কী ক্ষমতা আছে ! এটি সাধক কমলাকান্তর 


55৯51 ণকে বললেন, এঁদের পাওনাগণ্ডা মিটিয়ে দাও। 
গায়কের দল নেবার পর মহারাজ একটুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন শশিভৃষণের দিকে । মনে মনে প্রমাদ 
গুণলেন শশিভৃষণ। মহারাজের মেজাজ খুবই খারাপ। এখন এখানে আর কেউ নেই, মহারাজের মেজাজের সবটা ঝাল 
শশিভৃষণের ওপরেই বর্ষিত হবে । কখনও কোনও ইংরেজ রাজপুরুষের সঙ্গে সাক্ষাৎ হলেই মহারাজের এরকম অপ্রসন্নরতার 
পালা চলে কয়েকদিন। 

মহারাজ বললেন, তোমাদের কলকাতায় এসব কী অরাজকতা চলছে ! জগন্মাতা কালীকে নিয়ে এই সব ফচকেমির 
গান লেখা হয়, তোমরা তা সহ্য কর? কালী কেবল মেয়ে নয়, কখন কখন পুরুষ হয়,_ এ সব কী যা-তা কথা ! মা কালী 
কেন পুরুষ হবেন? 

শশিভূষণ বুঝতে পারলেন, কমলাকান্ত কিংবা রামপ্রসাদের রচনার সঙ্গে পরিচিত নন মর্বরাজ। তিনি বৈষ্ণব 
পদাবলির অনুরক্ত। শাক্ত কবিরা কালীকে এমন আপন বোধ করেন যে, কালীকে “ন্যাকা মেয়ে’ বলতেও তাদের মুখে 
আটকায় না। 

মহারাজকে এসব কথা সহজে বোঝানো যাবে না, বরং বকুনি খেতে হবে। শশিতৃষণ বিনীততাবে বললেন, পুরুষ 
মানে এখানে ঠিক পুরুষ বোঝানো হয়নি, পৌরুষের শক্তি। সবই তো একই শক্তির প্রকাশ। 

মহারাজ আরও বিরক্ত হয়ে বললেন, একই শক্তি মানে ? কলকাতায় এসে শুনছি, কাগজে পড়ছি, ঈশ্বর নাকি এক ও 
নিরাকার ঠাকুর-দেবতারা সব মিথ্যে ! এত বড় বড় মন্দির বানিয়ে কালী, দুর্গা, পিব, বিষ্ণুব পূজা করছি, তা সব মিথ্যের 
পূজা ! 

__ আজ্জে ব্ৰাহ্মরা সে রকমই বলে বটে ! ওরা মুর্তিপূজায় বিশ্বাস করেন না। 
২১৬ 


__ ব্রাহ্মরা বিশ্বাস করে না, তুমি বিশ্বাস কর? 

-__ আমি ব্ৰাহ্মসমাজে এখন আর যাই না। 

__ তা জানতে চাইছি না। তুমি.ঠাকুর-দেবতায় বিশ্বাস কর কি না, সেটা জানতে চাইছি। তোমার বাড়িতে 
গৃহদেবতার পূজা হয় ? তুমি মন্দিরে গিয়ে গড় কর? 

-_ মহারাজ, পারিবারিকভাবে আমরা বৈষ্ণব। সংস্কারবলে ঠাকুর-দেবতার মূর্তির সামনে বহুবার গড় করেছি তো 
বটেই। তবে, অপরাধ নেবেন না মহারাজ, আমার এখন মনে হয়, মূর্তিগুলি সব প্রতীক, কালী দুর্গ, লক্ষ্মী, সরস্বতী এরা 
সব এক একটি শক্তির প্রতীক। 

_- প্রতীক ? এসব নাস্তিকের কথা প্রতীক না ছাই ! উদয়পুরের ব্রিপুরাসুন্দরী জাগ্রত দেবী ! কালীঘাটের মন্দিরে 
হাজার বচ্ছর ধরে মানুষে দিচ্ছে কি এমনি এমনি ? আমি বৃন্দাবনে রাধা-কৃষ্ণ মন্দিরে মূর্তির চোখে জল দেখেছি। 
আমাদের দেবতাদের যারা মিথ্যে বলে, তারা কুলাঙ্গার । কলকাতার শহরে ্লেচ্ছদের রাজত্ব, এখানে যে-যা খুশি বলতে 
পারে। আমার ত্রিপুরায় এমন কথা কেউ উচ্চারণ করে না। তোমরা ইংরেজদের পা চাটবে, একদিন সবাই খ্রিস্টান হয়ে 
যাবে ! 

একটুক্ষণ চুপ করে রইলেন মহারাজ । তাঁর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, মুখখানি রক্তিম । 

আবার শশিভৃষণের দিকে তাকিয়ে তিনি ঈষৎ সংযত স্বরে বললেন, আচ্ছা শশী মাস্টার, আমাকে একটা জিনিস 
বুঝিয়ে দাও তো ! আমাদের হিন্দুদের ঈশ্বর যে নিরাকার, এটা বেরুল কার উর্বর মস্তিষ্ক থেকে ? আমাদের বাপ-ঠাকুর্দা, 
চোদ্দপুরুষ শিব, বিষ্ণু, কালী ঠাকুরের পুজো করে এল, তারা সব মুর্খ ছিল? 

শশিভূষণ খুব নিচু গলায় বললেন, মহারাজ, এ বিষয়টা. তো আমি ভালো জানি না। তবে যতদূর যা পড়েছি, 
আমাদের উপনিষদে তো ঈশ্বরের কোনও রূপের কথা নেই। ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন প্রধান দেবতাও কখনও কখনও 
ধ্যানে বসেন। এঁরা যার ধ্যান করেন, তিনিই পরমেশ্বর, তার তো কোনও শরীর বা মূর্তির কথা কোথাও পাওয়া যায় না। 

মহারাজ বললেন, বেশ '! হিন্দুর পরমেশ্বর নিরাকার । মোছলমান আর খিস্টানরাও তো নিরাকারের ভজনা করে, তাই 
যত জা তাক কহ গতা কণ ক 
মানেকী? 

শশিভূষণ বললেন, সাধারণ বুদ্ধিতে মনে হয়, কোনও মানে নেই। মানুষ মাত্রেই ঈশ্বরের সন্তান, তা হলে সব 
মানুষেরই এক ঈশ্বর । ধর্মও এক হওয়া উচিত । কিন্তু মুশকিল হচ্ছে কি, তাহলে পুরুত, মোল্লা, পাদ্বিদের ব্যবসার খুব 
অসুবিধে হয়। তাই তারা মানুষের মধ্যে এত বিভেদ তৈরি করে রাখে । 

* মহারাজ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করলেন, সেই মেয়েটি কোথায় ? 

শশিভূষণের মধ্যে বক্তৃতার আবেগ এসে গিয়েছিল, থতমত খেয়ে চুপ করে গেলেন । 

মহারাজ আবার বললেন, সেই যে সুতো না দড়ি, কী নাম যেন মেয়েটির ? তাকে ডাকো, আজ রাতে সে আমার 
শিয়রে বসে গান শোনাবে । দিব্যি ওর গানের গলা । 

শশিভৃষণ ইতস্তত করে বললেন, মহারাজ, সে তো অসুস্থ হয়ে শুয়ে আছে। 

মহারাজ বললেন, সে কী ! এখনও অসুস্থ ! ডাক্তার-কোবরেজ দেখাওনি ? অমন গুণী ছুকরিটাকে মেরে ফেলবে নাকি? 
কী রোগ হয়েছে তার ? 

শশিভৃষণ বললেন, জর । মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে বেড়ে যায় । 

মহারাজ মাথা নাড়তে নাড়তে বললেন, এতদিন ধরে জুর ! উহু, মোটেই ভালো নয়, মোটেই ভালো নয় ! 

মহারাজ উঠে দীড়িয়ে বললেন, চলো, তাকে দেখে আসি ! | 

শশিভূষণের মুখখানি বিবর্ণ হয়ে গেল। ভূমিসূতার অসুখের ব্যাপারে তাকে মিথ্যে কথা বলতে হয়েছে অনেক । 
মহারাজ নিজে গিয়ে দেখলেই সব বুঝে যাবেন। 

মরিয়া হয়ে তিনি বললেন, মহারাজ, আপনি কেন যাবেন ? আমি বরং দেখি তাকে এখানে আনা যায় কি না। 
58525787575 

|! 

শশিভূষণের ঘরের পাশ দিয়ে নীচে নামবার সিঁড়ি। মহারাজ জুতো খটখটিয়ে বারান্দা পার হয়ে সেই সিঁড়ির মুখে 
এসে থমকে দাড়ালেন ৷ নীচের ভৃত্যমহল অন্ধকার, ওপর থেকে কিছুই দেখা যায় না। 

শশিভূষণ বললেন, আমি একটা বাতি নিয়ে আসি বরং 

মহারাজ হেসে বললেন, বয়েস ! 

তিন দিন পর এই প্রথম মহারাজের ওষ্ঠে একটু হাসির রেখা দেখা গেল৷ 

তিনি শশিভূষণের পিঠে একটা হাত রেখে হাসতে হাসতে বললেন, নিজের বয়েসটার কথা এখনও মাঝে মাঝে ভুলে 
যাই। বুঝলে মাস্টার, যৌবনকালে আমার খুব দৌরাত্ম্য ছিল, ভৃত্যমহলে গিয়ে প্রায়ই উঁকিঝুঁকি মারতাম । তেমন তেমন 
রূপসী দাসী দেখলে নিয়ে আসতাম ওপরে! কিন্তু যে-বয়েসে যা মানায় ! এখন বুড়ো হচ্ছি, এখন একটা দাসীর ঘরে 
যাওয়াটা কি আমার পক্ষে শোভা পায় ! ঝৌকের মাথায় যাচ্ছিলাম বটে, কিন্তু তুমি আমায় নিষেধ করোনি কেন ! যে-সে 
লোক তো নই, আমি একজন মহারাজ তো বটে, তোমার মনিব, আমি একটা ভুল করে ফেললে তোমার কি বাধা দেওয়া 
উচিত ছিল না? এই বয়েসে মান-সম্মানের ব্যাপারটা বড় হয়ে ওঠে হে! | 

কোনও উত্তর দেবার বদলে এখানে নীরব থাকাই শ্রেয়, শশিভূষণ ঘাড় হেট করে রইলেন। 

মহারাজ তর্জনী তুলে বললেন, তিনদিনরে মধ্যে মেয়েটিকে সারিয়ে তোল । ভালো চিকিৎসক দেখাও, পয়সাকড়ির 
ব্যাপারে কার্পণ্য করো না। অমন একটি রত্ন কেন ছাইগাদায় পড়ে থাকবে ? ওকে সুস্থ করে আমার ঘরে পাঠিয়ে দিও ! 


প্রথম আলো (১ম)_-২৮ ২১৭ 


মহারাজ নিজের মহলে ফিরে যাবার পর শশিতৃষণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন । 

সাময়িকভাবে নিষ্কৃতি পাওয়া গেল বটে, কিন্তু ভূ রীতিমতন একটা সংকট সৃষ্টি করে ফেলেছে। মহারাজ 
বীরচন্দ্রও ভূমিসৃতার কথা ভুলে যাচ্ছেন না, ভূমিসৃতাও মহারাজের কাছে যাবে না। প্রথমে সে বলেছিল, 
বৈঠকখানা ঘরে সে গান শোনাতে যাবে না, এখন সে পুরোপুরি বেঁকে বসেছে। এখন সে বলছে, মহারাজের সামনেই সে 
আর যাবে না কখনও । এর মধ্যে সে নিশ্চয়ই মহারাজ সম্পর্কে অনেক কিছু জেনেছে। 

কিন্তু মিথ্যে অসুখের কথা বলে আর কতদিন চালানো যাবে? অন্য দাস-দাসীরা জানে । এমনকি মনোমোহিনীও জানে 
যে ভূমিসূতা অসুস্থ নয় । এ খবরটা কানে গেলে মহারাজ তো শশিভৃষণের ওপরেই খড়গহস্ত হবেন ! মিথ্যে ভাষণের জন্য 
দায়ী করবেন শশিভূষণকে । 

ভূমিসৃতা মেয়েটিও দারুণ জেদি। শশিভৃষণ তাকে কিছু বোঝাতে গেলেই সে বলে, আমাকে অন্য কোথাও পাঠিয়ে 


|| 

কিন্তু কোথায় পাঠানো যাবে ওকে ! শশিভৃষণের পৈতৃক বাড়িতে ফিরিয়ে দিয়ে আসার অন্য. কোনও অসুবিধে ছিল 
না। কিন্তু মহারাজের নেকনজরে পড়ে গেছে, মহারাজ ওর খবর জানতে চাইলে কী উত্তর দেওয়া যাবে ? এর মধ্যে 
মহারাজ একদিন শশিভৃষণদের বাড়ি দেখতে গিয়েছিলেন। মেজ বউঠানের অনুরোধে রানী মনোমোহিনীকে একদিন ও 
বাড়িতে পাঠাবার কথা আছে। ওখানে ভূমিসৃতাকে লুকিয়ে রাখা যাবে না। ভূমিসূতা এ বাড়ি ছেড়ে চলে গেছে, এ কথাটা 
বলা যেতে পারে, কিন্তু শশিভূষণের বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, এত বড় মিথ্যেটা ধর্মে সইবে না। 

এই চিন্তাটা শশিভৃষণের মনে সব সময় দংশন করে । ভূমিসূতা, ভূমিসূতা, সামান্য এক দাসী, তার কথা সারাদিন মনে 
রাখতে হবে কেন ! শশিভৃষণ অনেকগুলি বছর কোনও রমণীর চিন্তাই মনে স্থান দেননি । ৃ 

সুহাসিনী চলে গেছে সাড়ে ছ'বছর আগে । মাত্র পাচ বছরের বিবাহিত জীবন । কিন্তু সেই পাচ বছরেই নারী সম্পর্কে 
ধারণার বিপুল পরিবর্তন ঘটে গেছে শশিভূষণের জীবনে ৷ সুহাসিনী রূপ-লাবণ্যময়ী, কিছু কিছু লেখাপড়াও জানত, বিয়ের 
সময় সে নিতান্ত বালিকা ছিল না, তখন সে পঞ্চদশী ৷ শশিভৃষণ প্রাণ ঢেলে ভালোবেসেছিলেন, সুহাসিনীর কোনও সাধ 
ডিশ 5108452575 
ফরাসি সুগন্ধী এলেই বাড়িতে পাঠিয়ে দিতে প্রতি রাতে শশিভৃষণ স্ত্রীকে ইংরিজি ও সংস্কৃত কাব্য পাঠ করে শোনাতেন। 
একজন স্বামী তার স্ত্রীকে যতখানি দিতে পারে, তা সব যদি উজাড় করে দেয়, তার পরেও যদি সে স্ত্রীর মন না পায়, তা 
হলে মানুষের ওপর বিশ্বাস থাকে কী করে ! 

শুধু ভালোবাসা নয়, শশিভৃষণের পৌরুষেও কোনও ঘাটতি ছিল না, অন্য নারীরা তার প্রতি আকৃষ্ট হতো, কিন্তু তিনি 
সুহাসিনী ছাড়া আর কারুকে জানতেন না । তারপর যখন সুহাসিনীর হঠাৎ ভেদবমি শুরু হল, দু'দিনের মধ্যেই শেষ নিঃশ্বাস 
পড়ল, তখন কিন্তু শশিভৃষণ কোনও শোক অনুভব করলেন না, তার আগেই তার মন সুহাসিনীর প্রতি অসাড় হয়ে 
গিয়েছিল। মৃত্যুর তিন মাস আগে শশিভৃষণ জানতে পেরেছিলেন, শুধু জানা নয়, স্বচক্ষে দেখেছিলেন, সুহাসিনী তার 
মামাতো ভাই অনঙ্গমোহনের প্রতি গভীরভাবে আসক্ত গুপ্ত লীলা চলছিল তাদের মধ্যে । 

প্রথম জানার পর আঘাতের তীব্রতায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন শশিভৃষণ। তারপর তিনি আর কখনও সুহাসিনীর 
মুখের দিকে তাকাননি। অনঙ্গমোহন তার তুলনায় অতি সাধারণ একজন মানুষ, তবু সে রকম একজনের কাছে হেরে 
যাবার গ্লানি শশিভৃষণ কখনও কাটিয়ে উঠতে পারেননি ৷ নারী জাতি সম্পর্কেই তার বিতৃষ্তা এসে গিয়েছিল । 

র জামা-কাপড়, ব্যবহৃত জিনিসপত্র সব বিলিয়ে দিয়েছেন । গয়নাগাটি হয়ে গেছে, ওর কোনও চিহ্নই 
আর রাখতে চাননি শশিভূষণ ৷ সুহাসিনীর কোনও ছবিও নেই ৷ শুধু শশিভৃষণের বুকের মধ্যে রয়েছে একটা বিরাট ক্ষত । 
সে ক্ষতের কথা তিনি আর কারুকে জানতে দেননি, তাতে যে তারই পরাজয় । 

সেই অনঙ্গমোহন কিন্তু এখনও দিব্যি হেসে খেলে বেড়ায় । সুহাসিনীর জন্য সে কতটা শোক করেছে কে জানে, তবে 
চিরকালের মধ্যেই সে যে সুহাসিনীর কনিষ্ঠা ভগ্নী, তরঙ্গিনীর সঙ্গে একই রকম গোপন প্রণয় সম্পর্ক পাতিয়েছিল, তা 
শশিভৃষণ স্পষ্ট টের পেয়েছিলেন । ওই তরঙ্গিনীর সঙ্গে আবার শশিভৃষণের বিবাহের প্রস্তাব উঠেছিল ! কী ভয়ঙ্কর ব্যাপার ! 
বিবাহের চিন্তা ণ তার মন থেকে একেবারে মুছে ফেলেছেন ! 
প্রথম দিকে ভূ নিয়ে কোনও ঝঞ্টাট ছিল না। সে নিজে থেকে কোনও কথা বলে না, নিঃশব্দে ঘরের কাজ 
করে যায়। যথাসময়ে ঠিক ঠিক জিনিসটি গুছিয়ে রাখে শশিভূষণের জন্য । শশিভূষণ কোনওদিনই দাস-দাসীদের সঙ্গে 
প্রয়োজনের অতিরিক্ত একটিও কথা বলেননি । ঘরের কাজ যে করে, সে দাস না দাসী, তাতেও কিছু আসে যায় না। বছর 
কয়েক আগেকার সেই বড় অসুখটার পর শশিভূষণ বেশি ঝাল বা তেল-মশলা দেওয়া খাবার খেতে পারেন না। তার 
বড়বউঠান সেজন্যই ভূমিসূতাকে এখানে পাঠিয়ে দিয়েছিলেন, সে শশিভূষণের ঠিক উপযোগী খাদ্য রেধে দেয়। কিন্তু যার 
কাজ রান্না করা, তার আবার গান জানার দরকার কী ! মহারাজের মহলে গিয়ে গান শুনিয়েই তো মেয়েটি যত বিপত্তি 
RSS MLA als digs Laks il dd oe Mls ss bel ae inlA 
|| 
রাত্তিরে এক গেলাস গরম দুধ দিতে আসে ভূমিসূতা ৷ যথারীতি অন্যদিনের মত্রন একটি টিপয়ের ওপর গেলাসটি 
রেখে তার ওপর একটি রেকাবি ঢাকনা: দিয়ে বেরিয়ে যাচ্ছে ভূমিসূতা, বিছানায় আধশোওয়া হয়ে শশিভূষণ বললেন, 
দীড়াত। ৃ 
ভূমিসূতা থেমে গেল, শশিভূষণের ঠিক মুখোমুখি দাড়াল না, এক পাশ ফিরে রইল। নীল রঙের শাড়ি পরা, পায়ে 
আলতা । একজন ফটোগ্রাফারের চোখ দিয়ে মেয়েটির মুখ ও দীড়াবার ভঙ্গি লক্ষ করল শশিভূষণ । ফুলের বাগানে দাড় 
করিয়ে একদিন ওর ছবি তিনি তুলেছিলেন, তার চেয়ে এখন যেন বেশ-কিছুটা পরিবর্তন ঘটে গেছে ওর শরীরে । 
কুসুমকলিটি এখন প্রস্ফুটিত হয়েছে। 


২১৮ 


শশিভূষণ বললেন, শোনো, মহারাজ আজও তোমার খোজ করছিলেন । আর কতদিন অসুখের ছুতো করে কাটাবে ? 
মহারাজকে গান শোনাতে তোমার আপত্তি কী? 

ভূমিসূতা বলল, না, আমি পারব না। 

তার কণ্ঠস্বর মৃদু অথচ দৃ়। যেন এর আর অন্যথা হবার নয়। 

শশিভূষণ আবার বললেন, পারব না বললে কি চলে ! মহারাজের যখন ঝোঁক চেপেছে, একদিন না একদিন তো 
যেতেই হবে। 

ভূমিসূতা বলল, আপনি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিন। 

শশিভূষণ বললেন, কোথায় পাঠাব ? 

ভূমিসৃতা চুপ করে গেল। পৃথিবীতে যার কেউ নেই, যে মেয়ে কোনও পথই চেনে না, সে কী করে জানবে, অন্য 
কোথায় তার আশ্রয় জুটবে ? 

শশিতৃষণ বললেন, মহারাজকে আমি কতদিন আটকে রাখতে পারব জানি না। উনি তিন দিন সময় দিয়েছেন, কাল 
ডাক্তার এসে তোমায় পরীক্ষা করবে। 

ভূমিসূতা এবার শশিভৃষণের দিকে পুরোপুরি ঘুরে দাড়াল । দ্বিধাহীনভাবে তার চোখে চোখ রেখে বলল, আমি একটা 
ছুরি জোগাড় করে রেখেছি । কেউ যদি আমাকে গান গাইবার জন্য জোর করে, আমি আমার গলার নলিটা কেটে দেব ! 

শশিভৃষণ স্তম্ভিতভাবে তাকিয়ে রইলেন । 

ভূমিসূতা যে বাঙালি নয়, তা হঠাৎ হঠাৎ এক-একটি ঝলকে প্রকাশ পায় । কোনও সাধারণ ঘরের বাঙালি মেয়ে কি 
এমনভাবে কথা কইতে পারে ! পুরুষদের সামনে তো তাদের মুখই ফোটে না। 

বেশ কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইলেন শশিভূষণ ৷ যেন বহুকাল পরে তিনি একটি নারীকে পরিপূর্ণভাবে 
দেখছেন। এ মেয়ে যেন ছদ্মবেশে এখানে লুকিয়ে রয়েছে। এ তো দাসী হতে পারে না ! 

হাত বাড়িয়ে তিনি বললেন, কই ছুরিটা কোথায় আমায় দাও। 

ভূমিসূতা বলল, সেটা লুকিয়ে রেখেছি। 

আবার একটুক্ষণ চুপ করে রইলেন শশিভূষণ । একবার ভাবলেন, এক্ষুনি নীচে গিয়ে ওর ঘর থেকে ছুরিটা উদ্ধার করা 
উচিত। হুট করে যদি ঝোকের মাথায় কিছু করে বসে ! 

কিন্তু বিছানা থেকে নামলেন না শশিভূষণ ।' দ্বিতীয় চিন্তায় মনে হল, একটি ছুরি সঙ্গে থাকলেই যেন এই মেয়েকে 
স্বানায়। 

* আপন মনে বললেন, আমি কখনও তোমার গান শুনিনি । কেমন গাও তুমি ? কার কাছে শিখেছ ? 

ভূমিসূতা বলল, আমার বাবার কাছে...এখন নিজে নিজে শিখি। 

শশিভৃষণ বললেন, নিজে নিজে গান শেখা যায়? কেন শেখ ? কার জন্য ? 

ভূমিসূতা মুখ নিচু করে খানিকটা দ্বিধার সঙ্গে বলল, ভগবানের জন্য । আর নিজের জন্য ! 

শশিভূষণ অবাক হয়ে মেয়েটিকে দেখলেন সম্পূর্ণ ভাবে । 

তিনি বললেন, মহারাজকে না হয় নাই শোনালে, তুমি আমাকে, শুধু আমাকে একটা গান শোনাবে, ভূমিসূতা ? আমি 
জোর করব না। 


0৫০ 0 


সেই ভক্তিমতী রানী রাসমণিও নেই, অনুগত সেবক মথুরবাবুও নেই। এখনকার কর্তাদের জমিদারি মেজাজ, 
দক্ষিণেশ্বর মন্দির নিয়ে তারা বিশেষ মাথা ঘামান না । রামকৃষ্ণ পরমহংস 'অসুস্থ হয়ে পড়লেও খোঁজখবর নিলেন না 
কর্তারা। দিন দিন ভক্তের সংখ্যা বাড়ছে, সারাদিন ধরে মানুষ আসে, তারা দর্শন চায়, তাদের সঙ্গে কথা বলতে হয়। কথা 
বলতে বলতে গান.আসে; এক একসময় ভাবাবেশে মূৰ্ছা যান। ইদানীং র পরমহংসের শরীর কৃশ হয়ে আসছে, হঠাৎ 
হঠাৎ কাশির দমক আসে, তখন খুবই দুর্বলতা ও যন্ত্রণা বোধ করেন। ভাবাবিষ্ট অবস্থায় তার ইষ্ট দেবীর উদ্দেশে 
বলে , এত লোক কি আনতে হয় ? একেবারে ভিড় লাগিয়ে দিয়েছিস ! লোকের ভিড়ে নাইবার খাবার সময় পাই 
না। একটা তো ঢাক, রাতদিন.এটাকে বাজালে আর কদিন টিকবে? 

মন্দিরের পক্ষ মনোযোগ না দিন, রামকৃষ্ণের অবস্থাপন্ন ভক্তরা চিকিৎসার ব্যবস্থা করেছেন। দু-একজন ডাক্তার 
দেখে বলেছেন, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, এ অসুখের নাম ব্রার্জিম্যানস সোর থোট, বেশি কথা বললে এরকম হয়। কিন্তু 
ডাক্তারদের ওষুধে উপশম হয় না, ব্যথা বাড়ছেই ক্রমশ । একদিন তাকে গাড়িতে করে তালতলায় এনে বিখ্যাত ডাক্তার 
দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে দেখানো হল । এই দুর্বল শরীরে তাকে বারবার কলকাতায় আনা যায় না; আর ব্যস্ত 
চিকিৎসকরাও দক্ষিণেশ্বরে যেতে চাইবেন না। দক্ষিণেশ্বর রামকৃষ্ণের ঘরখানিও স্বাস্থ্যকর নয়, স্যাতসেতে, অবিরাম গঙ্গার 
জলো হাওয়াঁআসে। প্রাতঃকৃত্য সারবার জন্য তাকে অনেকটা দূরে যেতে হয়, তাতে তার এখন কষ্ট হয়। 

রামকৃষ্ণের উপযুক্ত জন্য ভক্তরা তাকে কলকাতায় এনে রাখবেন ঠিক করলেন । বাগবাজারে গঙ্গার ধারে 
বাড়ি ভাড়া নেওয়া হল। এক সকালবেলা দক্ষিণেশ্বর ছেড়ে চললেন রামকৃষ্ণ পরমহংস, প্রায় তিরিশ বছর যে ঘরটিতে 


২১৯ 


ছিলেন সেখানে পড়ে রইল তার টুকিটাকি জিনিসপত্র । মন্দিরের অন্যান্য সেবাইত ও কর্মচারীরা বেশ অবাক হয়ে সারবদ্ধ 
হয়ে দীড়িয়ে রইল । রামকৃষ্ণ ঠাকুর নিজের ঘরখানা ছেড়ে বাইরে থাকতে চাইতেন না কখনও । আজ যেন বেশ গরজ করে 
চলে যাচ্ছেন, একবারও পেছন ফিরে তাকালেন না। 
বাগবাজারের বাড়িটি তার পছন্দ হল না । গঙ্গার ধারেই বেশ নিরিবিলি পরিবেশে বাড়ি, কিন্তু সেখানে পা দিয়েই তিনি 
বললেন, এখানে থাকব না ! আমাকে কি গঙ্গাযাত্রা করতে এনেছে নাকি ? 
হনহন করে তিনি বেরিয়ে গেলেন । তা হলে কোথায় যাওয়া যায় ! 
রামকান্ত বসু স্ট্রিটে রামকৃষ্ণের সংসারী ভক্তদের মধ্যে অগ্রগণ্য বলরাম বসুর বাড়ি। এ বাড়ি রামকৃষ্জের চেনা, তিনি 
অনেকবার এসেছেন, এখানে অনেক লীলা হয়েছে । আপাতত সেখানেই থাকা হবে ঠিক হল। জমিদার বলরাম বসু আভূমি 
প্রণত হয়ে গুরুকে বরণ করলেন। 

অনেক ভক্ত আছে, এখানেই যাওয়া-আসার সুবিধে । একশো নম্বর শ্যামপুকুরে স্ট্রিটে বিদ্যাসাগরের 
মেট্রোপলিটান স্কুল, মহেন্দ্র মাস্টার সেখানকার প্রধান শিক্ষক, যখন তখন চলে আসতে পারেন, আর বাগবাজার থেকে 
হেঁটেই চলে আসেন গিরিশ । 
নটচূড়ামণি গিরিশের মানসলোকে বিরাট পরিবর্তন ঘটে গেছে এর মধ্যে । 
সেই চৈতন্যলীলা দেখার পর রামকৃষ্ণ থিয়েটারে গেছেন বেশ কয়েকবার তীর ব্যক্তিত্বের কিছু একটা মোহ আছে, 
চুম্বকের মতন তিনি টেনেছেন গিরিশকে । এককালের মহা নাস্তিক ও দান্তিক গিরিশ আস্তে আস্তে নরম হয়ে এসেছেন, 
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস হয়েছে, কিন্তু গুরুবাদ তার দু চক্ষের বিষ। সবাই বলে ঠিকমতন গুরু না পেলে ঈশ্বরের কাছে 
পৌঁছনো যায় না। গুরুকেই ঈশ্বরজ্ঞান করতে হয়, তা শুনলেই গিরিশের গা জ্বলে ওঠে। মানুষ কী করে ঈশ্বর হবে ! 
সামান্য মানুষের পায়ের কাছে মাতা ঠোকা তো ভণ্ডামি ! 
একদিন তিনি রামকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলন, গুরু কী? 
রামকৃষ্ণ মুচকি হেসে বলেছিলেন, তোমার গুরু হয়ে গেছে ! 
গিরিশ প্রথমে বুঝতে পারেননি । কে তীর গুরু, ইনিই নাকি ? যতবার রামকৃষ্ণের সঙ্গে দেখা হয়, ততবারই তিনি 
গিরিশকে একটু একটু করে বাধছেন, তা গিরিশ টের পান, তবু ভার মন মানতে চায় না । মাতাল যেমন মাঝে মাঝেই মাথা 
ঝাকিয়ে নেশা কাটাতে চায়, তেমনই গিরিশও এক একবার বিশ্বাস ও আত্মসমর্পণ থেকে বেরিয়ে আসতে চেয়েছে দারুণ 
দুরত্তপনায়। রামকৃষ্ণের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, গভীর রাতে মদ খেয়ে হল্লা করেছেন দক্ষিণেশ্বরে গিয়ে, যা তা 
খিস্তি-খেউড় করেছেন র 'র সামনে । একদিন তো নেশার ঝৌকে রামকৃষ্ণের বাপান্ত করতেও ছাড়েননি, তবু সব 
মেনে নিয়েছেন রামকৃষ্ণ । উগ্র চন্ড গিরিশকে এমন র চক্ষে তো আগে আর দেখেনি কেউ ! গিরিশের নাটক 
চালানো, মদাপান, বেশ্যা সংসর্গ এর কোনওটার ওপরেই নিষেধ আরোপ করেননি রামকৃষ্ণ । গিরিশকে তার চাই, যে- 
কোনও শর্তে । গিরিশ তাকে বকলমা দিক, তাতেই তার সব পাপ কেটে যাবে, তাকে পূজা বা ধ্যানও করতে হবে না। 
এমন কথা কোনও সাধক আগে বলেছে? 
তারপর গিরিশ হঠাৎ গুরু বিষয়ে সংকটের একটা সহজ সমাধান করে নিলেন। মানুষ কখনও মানুষের আধ্যাত্মিক 
গুরু হতে পারে না, কোনও মানুষের পায়ে মাথা ঠেকানো যায় না, কিন্তু স্বয়ং ঈশ্বর যদি মানুষ রূপে অবতীর্ণ হন ? তা হলে 
তো আর সংশয় থাকে না ! গিরিশ ঠিক করে নিলেন রামকৃষ্ণ পরমহংস সাধারণ মানুষ নন, তিনি ঈশ্বরের অবতার । যিনি 
রাম, তিনিই কৃষ্ণ, ইদানীং রামকৃষ্ণরূপে মর্ত্যধামে লীলা করতে এসেছেন। গিরিশ সেই অবতারের কাছে নিজেকে সম্পূর্ণ 
সঁপে দিয়েছেন। 
নরেন্দ্র এবং আরও কয়েকজন ভক্ত অবশ্য রর এই অবতারত্ব মানে না। তারা গুরুকে ভালোবাসে, তাকে 
একজন মহান মানুষ মনে করে, কিন্তু অবতার-টবতার কিছু না। 
যিনি ঈশ্বরের অবতার, তিনি রোগভোগের কষ্ট পাবেন কেন ? তিনি তো এসব কিছুই উর্ধ্বে । ঈশ্বর বা তার 
অবতারদের দুটি স্পষ্ট লক্ষণ থাকে । তারা কখনও বৃদ্ধ হন.না। কোনও ব্যাধি তাদের স্পর্শ করতে পারে না। হিন্দু 
দেবদেবীরা চিরযুবা, চিরযুবতী ৷ শ্রীরামচন্ত্র কিংবা শ্রীকৃষ্ণের কখনও জুরজারি হয়েছে কিংবা পেটের ব্যথায় কাতরাতে 
হয়েছে, তা অকল্পনীয় । কিন্তু রামকৃষ্ণ বরাবরই পেটরোগা, যখন তখন বাহ্যে যান, কিছুদিন আগেই আছাড় খেয়ে একটা 
হাত ভেঙেছিলেন, প্রাস্টার করতে হয়েছিল৷ সবই সাধারণ মানুষের মতন । এখন তো গলার ব্যথায় এক এক রাত্তিরে ঘুমই 
হয় না। 
বিশ্বাসটাই যাদের কাছে যুক্তি, সেই ভক্তরা মনে করেন, সবই প্রভুর লীলা । অসুখটাও লীলা । তিনি ইচ্ছে করেই 
রোগযন্ত্রণা ভোগ করছেন, এবং এরও কোনও তাৎপর্য আছে। | 
আজকাল খিস্টানি মতের প্রভাব অনেকের ওপরেই পড়েছে। যিশুর সঙ্গে তুলনা এসেই যায় । যিশু যেমন অন্য মানুষের 
পাপ নিজে গ্রহণ করেছিলেন, রামকৃষ্ণও সেইরকম অন্যদের রোগ-ব্যাধি নিজের অঙ্গে ধারণ করেছেন। গিরিশের দৃঢ় 
ধারণা, রামকৃষ্ণ ইচ্ছে করলেই যে কোনওদিন সেরে উঠবেন। 

পরমহংস অনেকটা শিশুর মতন হয়ে গেছেন। ডাক্তার আসতে দেরি করলে উতলা হয়ে বলেন, ওগো, 
এখনও এল না ? যাও না, তাকে খপর দাও ! নিজেই তিনি ওষুধ চেয়ে খান। কাছাকাছি যাকে দেখতে পান, তাকেই 
জিজ্ঞেস করেন, হ্যা গা, আমার সারবে তো ? 
আযালোপ্যাথিক ওষুধ তীর সহ্য হয় না, তাই নাম করা হোমিওপ্যাথ প্রতাপচন্ত্র মজুমদারকে ডাকা হয়েছে। ইনি ব্রাহ্ম 
নেতা প্রতাপচন্ত্র নন, শুধুই ডাক্তার । তার ওষুধে সাময়িকভাবে ব্যথার নিবৃত্তি হয়, কিন্তু মূল রোগ বেড়েই চলেছে। এখন 
কাশির সঙ্গে রক্ত পড়ে, শক্ত কিছু খেতেই পারেন না রামকৃষ্ণ । নানান চিকিৎসকের অভিমত শুনে বোঝা যাচ্ছে, 'পাদ্রিদের 
গলার ব্যথার মতন সহজ রোগ এটা না। 


২২০ 


একদিন একদল কবিরাজ এলেন তাকে দেখতে । তাদের মধ্যে প্রখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদও রয়েছেন । রোগের 
উপসর্গ শুনে ও রামকৃষ্ণের গলা পরীক্ষা করে তারা গল্তীর হয়ে গেলেন। গঙ্গাপ্রসাদ উঠে গিয়ে এক ভক্তকে বললেন, এ 
রোগের নাম রোহিণী, আমাদের চিকিৎসার অতীত । 

ভক্তটি বুঝতে পারল না। রোহিণী আবার কী রোগ ? 

গঙ্গাপ্রসাদ বললেন, আমরা যাকে রোহিণী বলি, ইংরেজ ডাক্তাররা তাকেই বলে ক্যান্সার । 

রামকৃষ্ণ গঙ্গাপ্রসাদকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন, এ রোগ সাধ্য না অসাধ্য ? 

কবিরাজ চুপ করে রইলেন। 
বি 55559 এই রোগ নির্ণয় বিশ্বাস করেনি, তারা অন্য কথাবার্তা শুরু করে প্রসঙ্গটা চাপা দিয়ে 

|| 

রামকৃষ্ণের কলকাতায় অবস্থানের খবর রটে যাওয়ায় এখানেও বহু মানুষ আসতে শুরু করেছে । একদিন 
এলেন পণ্ডিতপ্রবর শশধর তর্কচূড়ামণি । হিন্দু ধর্মের গৌরব পুনঃপ্রতিষ্ঠার ব্রত নিয়েছেন তিনি । রামকৃষ্ণের সঙ্গে তার রঙ্গ- 
রসিকতার সম্পর্ক । তিনি অবশ্য অবতারতন্তে বিশ্বাসী নন, রামকৃষ্ণকে তিনি একজন উচ্চশ্রেণীর সাধক বলে মনে করেন। 

তর্কচূড়ামণি বললেন, এ কী ব্যাপার, আপনারাও রোগ হয়? 

রামকৃষ্ণ বললেন, আমার তো রোগ না, এই দেহটার । চক্রবর্তী যে ছাড়ে না, দেহে রোগ সকলেরই । 

তর্কচুড়ামণি বললেন, দেহটাকে শোধরানো আর এমন কি শক্ত ব্যাপার ? 

রামকৃষ্ণ বললেন, বড় গর্ত করো, তাও পুরবে, এ দেহ আর পোরে না। 

তর্কচূড়ামণি একটা উপায় বাতলালেন। আপনি সমাধিস্থ হয়ে থাকুন, আর আমি স্বস্ত্যয়ন করি__আপনি দেশ 
বেড়াবেন চলুন । 

রামকৃষ্ণ হাসতে লাগলেন। 

তর্কচূড়ামণি বললেন, আপনার বিশ্বাস হচ্ছে না ? মশাই, শান্ত্রে পড়েছি, আপনার ন্যায় পুরুষ ইচ্ছামাত্র শারীরিক রোগ 
আরাম করে ফেলতে পারেন । আরাম হোক মনে করে আপনার মনটা একাগ্র করে একবার অসুস্থ স্থানে কিছুক্ষণ স্থিরভাবে 
রাখতে পারলেই সব সেরে যাবে । এটা বিজ্ঞানসম্মত ব্যাপার । একবার ওরকম করলে হয় না ! 

রামকৃষ্ণ বললেন, তুমি পণ্ডিত হয়ে একথা কী করে বললে গো ? যে মন সঙ্চিদানন্দকে দিয়েছি তাকে সেখানে থেকে 
তুলে এনে এ ভাঙা হাড়মাসের খাচাটার ওপর দিতে কি আর হয়? 

কথাটা খুব মনঃপূত হল না শশধরের ৷ ভাঙা হাড়মাসের র প্রতি যদি এতই অবজ্ঞা, তা হলে আর ওষুধ খাওয়া 
কেন? ডাক্তারের কাছে রোগের এত ব্যাখ্যান দেওয়াই বা কেন? 

শশধরের ধারণা হল, অসুখের ধাক্কায় সাধক হিসেবে রামকৃষ্ণ খানিকটা নীচে নেমে এসেছেন। ইচ্ছের জোরে 
মনোময় কোষে উঠে আসার ক্ষমতা তার আর নেই। 

সাতদিন পরে বলরাম বসুর বাড়ি ছেড়ে ভক্তরা রামকৃষ্ণকে নিয়ে গেলেন এক ভাড়াবাড়িতে ৷ পঞ্চানন নম্বর 
শ্যামপুকুরের স্ট্রিটে ৷ বলরামবাবু পরম ভক্ত বটে, কিন্তু একটু কৃপণ ৷ গুরুর চিকিৎসা ও সেবার জন্য তিনি অবশ্যই প্রস্তুত, 
কিন্তু নিজের বাড়িতে গুরুকে দিনের পর দিন রাখলে অনেক আনাগোনা চলবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, 
বাড়িটা একটা হট্টমেলা হয়ে যাবে । নিজের বাড়িতে রাখলে চাদা তোলাটাও ভালো দেখায় না, তার থেকে ভাড়াবাড়িই 
সুবিধাজনক । কয়েকজন ধনী ভক্ত খরচপত্র ভাগাভাগি করে দেবে। 

এক কৃষ্ণা নবমীর সন্ধ্যায় সদলবলে সে বাড়িতে চলে এলেন রামকৃষ্ণ । বৈঠকখানা ঘরে তার জন্য শয্যা পাতা 
হয়েছে, দেওয়ালে টাঙানো হয়েছে কতকগুলো ছবি ৷ রামচন্দ্র দত্ত একটা বাতি নিয়ে ছবিগুলো দেখালেন। একটা ছবিতে 
যশোদা ও বালগোপাল। পাশের ছবিটি সঙ্কীর্তনে মত্ত শ্রীগৌরাঙ্গের । সে ছবির সামনে একটুক্ষণ চুপ করে দাড়িয়ে রইলেন 
রামকৃষ্ণ । একজন ভক্ত ফিসফিস করে বলল, উনি নিজেই নিজেকে দেখছেন । 

পরমুহূর্তেই রামকৃষ্ণ পেছন ফিরে বললেন, জানলা দিয়ে হিম আসবে না তো? 

আস্তে আস্তে এখানে পাতা হল সংসার ৷ তরুণ ভক্তরা ঠিকু করল তারা পালা করে দিন-রাত্রি জেগে সেবা 
করবে । তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় কি না রামকৃষ্ণ তা নিজেই খৌজখবর নেন। রান্নার জন্য আনানো 
হয়েছে সেবিকা গোলাপ মা-কে । সারদামণিই বা একলা একলা দক্ষিণেশ্বরে পড়ে থাকবেন কেন ? ওখানে -তিনি 
নহবতখানায় আত্মগোপন করে থাকেন, পুরুষ ভক্তদের সামনে কখনও বেরোন না। এখন তাকে স্বামী-সেবা থেকে বঞ্চিত 
করা হবে কেন ? রামকৃষ্ণের ইচ্ছেতেই সারদামণিকেও নিয়ে আসা হল শ্যামপুকুরের বাড়িতে । 

অসুস্থ রামকৃষ্ণ নরেন্দ্রের সব প্রশ্ন ভুলিয়ে দিলেন। এই একটি মানুষ নিরহঙ্কার, নিরভিমান, সদানন্দ। অসুখের এত 
কষ্ট, তবু যখনই একটু ভালো থাকেন, তখনই হাস্যময়, কৌতুকপ্রবণ। সবাইকে কাছে নিয়ে জড়িয়ে মড়িয়ে থাকতে 
ভালোবাসেন । ইনি তো খ্যাতি চাননি, প্রতিষ্ঠা চাননি, বড় বড় সাধুদের মতন ধনী গৃহে গিয়ে নানারকম বায়নাকা করেননি, 
কোনও কিছুতেই তার লোভ বা মোহ নেই, চমক দেখাবার কোনও প্রয়াস নেই, তিনি শুধু ভালোবাসা চান। ভালোবাসার 
জন্য যিনি এমন কাঙাল, তাকে কি ভালোবাসা না দিয়ে পারা যায় ? নরেন্দ্র ঠিক করল, এঁকে বাচিয়ে রাখতেই হবে । 

শ্যামপুকুরের বাড়িতেই রামকৃষ্ণের শিষ্যমণ্ডলি আস্তে আস্তে দানা বাধতে লাগল ৷ নরেন্দ্র নেতৃত্বে কয়েকজন যুবক 
প্রতি রাত্রে জেগে গুরুকে পাহারা দেয়। আর নিরঞ্জন ঘোষ সর্বক্ষণের দ্বারপাল, যে-কোনও উপকো লোককে আর 
রামকৃষ্ণের কাছে যেতে দেওয়া হয় না। 

অনেক ডাক্তারই তো. দেখানো হচ্ছে, একবার মহেন্দ্রলাল সরকারকে ডাকার কথা ওঠে। ধর্বত্তরি বলে তার নাম 
রটেছে। প্রতাপ মজুমদারেরও সেই মত । 

কিন্তু রামকৃষ্ণ ওই নাম শুনেই বলে ওঠেন, না, না, ওকে ডাকতে হবে না। 


২২১ 


মাস্টার, প্রতাপচন্দ্র ও অন্য ভক্তরা একথা শুনে হেসে ওঠেন। এই হাসির কারণ আছে। মহেন্দ্রলাল সরকারের 
রি র বাড়িতে একবার নিয়ে যাওয়া হয়েছিল রামকৃষ্ণকে। ভক্তরা গদ গদ স্বরে বলেছিল, রামকৃষ্ণদেব এসেছেন, 

মহেন্তরলাল একবার দূর থেকে রামকৃষ্ণকে দেখেছেন, কিছু কিছু শুনেওছেন ওর সম্পর্কে । কিন্তু তিনি যে-কোনও রকম 
১৮৮০1৮5৯৮৮৮ ৮৮ 
দক্ষিণেশ্বরের মন্দিরে বছরের পর বছর গেড়ে বসে থাকবেন কেন, পরমহংসরা তো এত সংসারী মানুষের সংসর্গে থাকেন 
না। মহেন্দ্রলালের ধারণা, বড়লোকরা যেমন শখ করে অনেক কিছু পোষে, সেই রকম রানী রাসমণির জামাই মথুরবাবু 
দক্ষিণেশ্বরে একটি পরমহংস পুষেছেন। তাই কোথাও রামকৃষ্ণের প্রসঙ্গ উঠলে ডাক্তার কৌতুকচ্ছলে বলতেন, ও, সেই 
মথুরবাবুর পরমহংস ! 

মহেন্দ্রলাল ডাক্তারের কাছে রুগী রুগীই, তা সে সাধুই হোক, রাজাই হোক বা নিঃস্ব হোক। তিনি আপনি-আজ্ঞের 
ধার ধারেন না, সবার সঙ্গেই তুমি তুমি বলে কথা বলেন। 

রামকৃষ্ণকে সামনের চেয়ারে বসিয়ে তাঁর গলা পরীক্ষার জন্য বললেন, কই দেখি, হী করো ! 

সেই অবস্থায় রামকৃষ্ণ কিছু কথা বলতে যেতেই মহেন্্রলাল ধমক দিয়ে বলেছিলেন, জিভ নাড়লে আমি দেখব কী 
করে? 

তিনি র র জিভটা চেপে ধরেছিলেন। 

সেদিন যন্ত্রণা পেয়েছিলেন রামকৃষ্ণ । সেই প্রসঙ্গ উঠলেই তিনি বলেন, না না গরুর জিভ টানার মতন 

সেই সময়কার অবস্থার থেকে এখন রোগের যাতনা অনেক বেড়েছে। গুরুর কষ্ট দেখলে ভক্তদেরও কষ্ট হয়। মহেন্দ্র 
মাস্টারের বিশেষ ইচ্ছে আর একবার মহেন্দ্রলাল সরকারকে দেখানো হোক । গিরিশও তাই চান। অন্য ডাক্তাররাও বলছেন, 
ডাক্তার সরকারের অভিমতটা জানা প্রয়োজন । রামকৃষ্ণের কানের কাছেও ব্যথা চলে এসেছে, গলার মধ্যে ছুঁরি বেঁধার ভাব, 
এর যে কোনও ওষুধ নেই। 

মহেন্দ্র মাস্টারের নিজের সংসারেও এখন দারুণ দুর্যোগ । তার বড় ছেলেটি মাত্র আট বছর বয়েসে মারা গেছে, তার 
স্ত্রীর পাগল-পাগল অবস্থা । তবু তিনি দিনে দু'তিনবার এসে গুরুকে দেখে যান, কোনও রাতে বাড়িও ফেরেন না । যাতে ঘুম 
না আসে তাই দু'তিন খানা মাত্র রুটি খেয়ে রাত জেগে গুরুর সেবা করেন। নরেন, রাখালরা বাড়িতে খেয়ে দেয়ে রাত্তিরে 
পাহারা দিতে আসে, নরেন আইন পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে, সঙ্গে আনে পড়ার বই। গিরিশও সব কাজ ফেলে 
প্রায়ই ছুটে আসে, রামকৃষ্ণের সামনে বসে অঝোরে কীদে। কাদতে কাদতে বলে, আপনি যখন নীরোগ থাকেন, তখন কত 
রকম দৌরাত্ম্য করি, সে এক, কিন্তু আপনাকে এ অবস্থায় দেখতে পারি না। j 

এরই মধ্যে রামকৃষ্ণ এক একসময় যেন রোগ-ব্যধির কথা সব ভুলে যান। 

একদিন সকালবেলা স্নান সেরে আসার পর তিনি ফিক ফিক কের হাসতে লাগলেন। কেন তিনি হাসছেন, তা কেউ 
বুঝতে পারছেন না। হাসি আর থামে না। খেয়ে-দেয়ে একটু ঘুমোলেন। বিকেলবেলাও তীর সহাস্য মুখ, তিনি নিজেই 
বললেন, এত হাসি কখনও হাসিনি, ভেতর থেকে যেন উঠে আসছে ! 

খাট থেকে তিনি নেমে দীড়ালেন। দু'হাত তুলে এদিক ওদিক তাকাতে তাকাতেই তার ভাবের ঘোর হল। 

ভক্তরা নির্বাক। দক্ষিণেশ্বর ছাড়ার পর রামকৃষ্ণের এরকম ভাব আর হয়নি, তার শরীরটি জড়বৎ, মন কোথায় 
নিরুদ্দেশ । 

খানিক পরে তিনি আবার বাস্তবে ফিরে এলেন । হাসতে হাসতে বললেন, তোমরা গান গাও, সবাই হরিবোল বলো, 
তাতে যদি অসুখটা কমে । 

সন্ধেটা কাটল বেশ মধুর ভাবে। রাত্রেই তার আবার রক্তবমি হল । যন্ত্রণায় ছটফট করতে লাগলেন তিনি । এক বিন্দু 
ওষুধও তার গলা দিয়ে যাচ্ছে না। 

এর পর মহেন্দ্রলাল সরকারকে না-ডাকলে একেবারে হাল ছেড়ে দিতে হয় । গিরিশ ও মহেন্দ্র মাস্টার বুঝিয়ে সুঝিয়ে 
রামকৃষ্ণকে রাজি করালেন। 

মহেন্দ্রলালের এখন এমন পশার যে তিনি আর রুগী সামলাতে পারছেন না। তার চেম্বার উপছে পড়ছে। যা হোক তা 
হোক ভাবে রুগী দেখা তিনি পছন্দ করেন না, আবার রুগীদের ফেরানোও যায় না । তারা কেউ যেতে চায় না। ভেতরে 
আর বসবার জায়গা নেই, অনেক রুগী দাড়িয়ে থাকে বাইরে রোদ্দুরে । 

রামকৃষ্ণের নিজস্ব সেবক লাটুকে সঙ্গে নিয়ে এসেছেন মাস্টার। এত ভিড় দেখে তিনি ঘাবড়ে গেলেন। কতক্ষণ 
অপেক্ষা করতে হবে তার ঠিক নেই, মান্টারকে আবার ইস্কুলে দৌড়তে হবে। 

কুস্তিগির লাটুর সাহায্য নিয়ে তিনি ঠেলেঠুলে ভেতরে চলে এলেন। তীর ধারণা, রামকৃষ্ণ পরমহংসের নাম শুনলেই 
তিনি আগে আগে কিছু একটা ব্যবস্থা করবেন। 

মহেন্দ্রলাল চিনতে পারলেন না মাস্টারকে । অন্যদের সরিয়ে তাকে সামনে আসতে দেখে তিনি এক দাবড়ানি দিলেন, 
কে হে তুমি ? যাও, বাইরে যাও, বাইরে যাও ! | 

কাচুমাচু হয়ে মাস্টারকে পিছিয়ে আসতে হল। একবার তিনি ভাবলেন, এই উগ্রচণ্ড ডাক্তারকে ডেকে কী কোনও লাভ 
আছে? তার গুরুর সঙ্গে ইনি কী রকম ব্যবহার করবেন কে জানে ! 

কয়েক মিনিট পরে ডাক্তার চেয়ার ছেড়ে উঠে এলেন বাইরে । কোমরে হাত দিয়ে দাড়িয়ে তিনি দেখতে লাগলেন 
অপেক্ষমাণ ব্যক্তিদের । বাজখাই গলায় বললেন, আযাই, রোদে দাড়িয়ে আছ কেন সব ? ওই দিকে ছায়া আছে দেখতে পাচ্ছ 
না? রোদে দীড়িয়ে রোগ বাড়াৰে আর আমি তোমাদের ওষুধ গেলাব ! কেন রে বাপু, কলকাতা শহরে কি আর ডাক্তার নেই ? 


২২২ 


তারপর মাস্টারের দিকে তার চোখ পড়ল। 

ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলেন, তুমি তো ঘোড়ায় জিন দিয়ে এসেছ ? কারুর মুখে গঙ্গাজল...কী বৃত্তান্তটা শুনি ? 

মাস্টার তার নিবেদন জানালেন । 

মহেন্দ্লাল বললেন, দেখছ তো এখন আমার মরার সময় নেই । বিকেলে এসো, এসে আমায় নিয়ে যেও ! 

বিকেলে আবার গেলেন মাস্টার । এবেলা ডাক্তারকে অনেকগুলি রুগী দেখতে হবে, এক ফাকে রামকৃষ্ণকে দেখে 
আসবেন। 

শ্যামপুকুরের বাড়ির দোতলায় সিঁড়ি দিয়ে উঠে এলেন মহেন্দ্রলাল। বারান্দাওয়ালা ঘরটিতে একটা চৌকির ওপর 
বিছানায় বসে আছেন রামকৃষ্ণ, মেঝেতে শতরঞ্চি পাতা, সেখানে উপবিষ্ট কয়েকজন ভক্ত । ঘরে আর চেয়ারটেয়ার কিছু নেই। 

মহেন্্রলাল দরজার কাছে দীড়াতেই রামকৃষ্ণ তাকে নমস্কার জানালেন হাত তুলে । 

১7597558594 পরমহংস। তুমি যে এখানে 
এসে ? 

রামকৃষ্ণ বললেন, চিকিৎসার জন্য এরা এখানে এনেছে। - 

তারপর তিনি. বিছানায় নিজের পাশে চাপড় মেরে ডাক্তারকে বসতে ইঙ্গিত করলেন সেখানে । প্যান্ট-কোট ও জুতো 
পরা অবস্থাতেই মহেন্্রলাল সেই খাটে বসলেন। 

কয়েকজন ভক্ত শিউরে উঠলেন । 

'র বিছানায় কোনও ভক্ত কখনও বসে না, বাইরের লোকের তো প্রশ্নই নেই। সাধক পুরুষদের সব সময় 
পৃথক আসন । আর এই ডাক্তারটি জুতো পরে ওর পাশে বসে পড়ল ? 
জিজ্ঞেস করলেন, তোমার কী কী কষ্ট হয় বলো তো ! 

টা লা কোনও কোনও স্থান গোল হয়ে ডোব হয়...হাওয়া গিয়ে ফিরে আসে টোকের পর। 

-- কাশি আছে? 

_ হ্যা গো, রাত্রে কাশি হয়__যেন ক্যাস্টর অয়েল_ পরে পুঁজ হয়ে ওঠে। 

= গলায় ব্যথা ? 

__ যেন ছুরি বেঁধা । ফোড়া ফাটিয়ে দেবার মতন যন্ত্রণা-_রাত্তিরে ঘুম হয় না। 

__ ঠিক আছে, এবার হা করো, গলাটা দেখি। i 

যেন শিশুর মতন ভয়ে ভয়ে রামকৃষ্ণ মুখটা ফাক করলেন ! পুরো মুখ খুলতে পারেন না। 

মহেন্দ্রলাল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ধমক দিয়ে বললেন, ভালো করে দেখাতে পারছ না, তুমি তো বড় আহাম্মক__না 
দেখালে কাকে দেখতে এসেছি ! 

যার মুখ দিয়ে হাজার হাজার চমকপ্রদ উপমা ও লৌকিক কাহিনী বেরিয়ে এসেছে, ধর্মের সহজ, সরলতম ব্যাখ্যা 
দিয়েছেন যিনি, তার রক্তাক্ত, রোগ-বিক্ষত কণ্ঠনালির মধ্যে উকি দিলেন মহেন্দ্রলাল। আস্তে আস্তে বললেন, আমাকে ভয় 
পাচ্ছ কেন? আমরা কি মানুষ মেরেই বেড়াই ? 

অনেকক্ষণ ধরে পরীক্ষা করলেন মহেন্্রলাল । তার যে অন্য রুগী দেখতে যাবার তাড়া আছে, তা যেন ভুলেই 
গেলেন । ডাক্তারের সিদ্ধান্ত কী তা জানার জন্য রামকৃষ্ণ উৎসুকভাবে তাকিয়ে থাকলেও মহেন্দ্রলাল সে বিষয়ে কোনও 
মন্তব্য করলেন না। 

এক সময় যন্ত্রপাতি গোছাতে গোছাতে বললেন, ওষুধ দিয়ে যাচ্ছি, নিয়মিত খাবে । বেশি কথা বলবে না। এখন 
কিছুদিন উপদেশ-টুপদেশ বন্ধ রাখো । 

মাস্টার ও আরও দু'তিনজন ডাক্তারকে নিয়ে এলেন নীচে। ডাক্তার বাড়িটি দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, এটিও 
বুঝি রানী রাসমণির ? 

মাস্টার বললেন, আজ্ঞে না। ঠাকুরের ভক্তরা এই বাড়ি ভাড়া নিয়েছে। 

মহেন্দ্লাল বললেন, ভক্ত ? ওর আবার শিষ্যটিষ্য আছে নাকি ? আমি তো জানতুম, জানবাজারের ওরাই রেখেছে। 
কারা ওর ভক্ত শুনি ? তোমাকে সবাই মাস্টার বলে, তুমি. কোথাকার মাস্টার ? 

বিদ্যাসাগর মশাইয়ের স্কুলের একটি শাখার হেডমান্টার যে এই ব্যক্তিটি, তা জেনে মহেন্দ্রলাল বেশ বিস্মিত হলেন। 
অন্য ভক্তদের মধ্যে রয়েছেন আর এক ডাক্তার রামচন্দ্র দত্ত, নেপালের রাজপ্রতিনিধি ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়, সদ্য বি 
এ পাশ করা যুবক নরেন্দ্র দত্ত, এ ছাড়া রাখাল, কালীপদ, শশী এরা সব কলেজে পড়া শিক্ষিত ছেলে । 

মহেন্দ্রলাল খুঁটিয়ে খুটিয়ে সব ভক্তদের ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলেন। ধার পরনের কাপড়ের ঠিক থাকে 
না, কথাবার্তা শুনলে আধ-পাগল মনে হয়, সেই লোকটির চারপাশে একদল কলেজে-পড়া শিক্ষিত তরুণ কেন জুটেছে, 
কিসের টানে ? বয়স্ক লোকেরা সাধু-সন্নযাসীদের ঘিরে থাকে নিজেদের পাপ আর দুষ্কর্ম ঢাকার জন্য, পরলোকে যাতে শাস্তি 
না পায় সেই আশায়, কিন্তু যুব সমাজের মধ্যে তো এমন স্বার্থবুদ্ধি থাকে না ! 

মহেন্দ্রলাল সবচেয়ে বিস্মিত হলেন গিরিশ ঘোষের বৃত্তান্ত শুনে। তার উচ্ছজ্খলতা ও দুর্দান্তপনার কথা কে না জানে? 
সেই লোকেরও চরিত্রের এমন বদল হয়েছে, সে রামকৃষ্ণের পা জড়িয়ে ধরে কাদে ? এই মানুষটি গিরিশের মনের এমন 
পরিবর্তন ঘটিয়ে দিলেন কী ভাবে ? এই মানুষটিকে আরও ভালোভাবে জানতে হবে । 

ডাক্তারের ফি আগে থেকেই জোগাড় করে রাখা ছিল, মাস্টার সেই টাকাটা বাড়িয়ে দিলেন। 

মহেন্দ্রলাল গন্তীরভাবে জিজ্ঞেস করলেন, আমাকে টাকা দিচ্ছ কী জন্য ? 
দির লিলেন রানা লটক ও হারাল নেভাতে সহ 

হবে। 


২২৩ 


মহেন্দ্রলাল বললেন, শোনো, আমি ভক্ত-টক্ত নই। তবে যারা ওর চিকিৎসার জন্য টাকা দিচ্ছে, আমাকেও তাদের 
একজন বলে ধরে নিতে পারো । ওষুধের খরচাও লাগবে না। তোমরা তোমাদের গুরুকে সাবধানে রাখবে । বুঝতেই পারছ, 
এ রোগ অতি কঠিন রোগ । দেখো, যেন বেশি লোকজন ওকে জ্বালাতন না করে। পায়ের ধুলো টুলো দেওয়া বন্ধ রাখো, 
যত বেশি লোকের সঙ্গে কথা বলবে, তত ওর উত্তেজনা বাড়বে, কষ্টও বাড়বে । 

মহেন্দ্রলাল চলে যাবার পর ভক্তরা বসে ঠিক করল, বাইরের লোকদের আর রামকৃষ্ণের কাছ যেতে দেওয়া হবে না। 
লোকদের তো প্রশ্নের শেষ নেই, তা ছাড়া অনেকেরই ধারণা হয়েছে, ওঁকে একটু স্পর্শ করলে, ওঁর পায়ের ধুলো নিলে মুক্তি 
পাওয়া যাবে। এখন ভক্তরাও পায়ের ধুলো নেওয়া বন্ধ রাখবে। 

গিরিশ অবশ্য তাতে রাজি নন । প্রতিদিন গুরুর পদবন্দনা না করলে সে সুস্থির থাকতে পারে না । তবে বাইরের লোক 
আসা বন্ধ করতে হবে অবশ্যই । | 

কিন্তু দেখা গেল কাজটা সহজ নয়। দক্ষিণেশ্বরে বেশি লোক যেত না, অনেকে রামকৃষ্ণের সম্পর্কে বিশেষ কিছু 
জানতই না। কলকাতা শহরে কিছু একটা ঘটলেই মুখে মুখে রটে যায়। একজন পরমহংস শ্যামপুকুরে এসে রয়েছেন, 
তাকে দেখার আকাঙ্কায় বহু লোক ছুটে আসে । সকলকে আটকানো যায় না। একেবারে অপরিচিতদের দরজা. থেকে 
ফিরিয়ে দেওয়া গেলেও ভক্তদের পরিচিত ব্যক্তিরা সঙ্গে আসে, তাদের মুখের ওপর বলা যায় না কিছু। 

একদিন কালী ঘোষ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এল। বন্ধুটি নিখুত বিলাতি পোশাক পরা, মাথায় টুপি, চেখে 
রিমলেস চশমা । পাহারাদার নিরঞ্জন ওদের আটকে দিল। কালী ঘোষ বলল, তার বন্ধুটি পশ্চিমদেশে থাকে, মাত্র কয়েক 
দিত দন 
সাহেবি কেতায় বন্ধুটি গন্তীর মুখে য় রইল অন্যদিকে, যেন এসব তর্কে তার কিছু আসে যায় না। কেউ তাকে কোথাও 
আটকাতে পারে না। 

শেষ পর্যন্ত নিরঞ্জনকে নরম হতেই হল। 

ভেতরে এসে কালীর বন্ধুটি চোখ থেকে খুলে ফেলল চশমা । মাথা থেকে টুপি সরাতেই বেরিয়ে পড়ল গুচ্ছ গুচ্ছ 
57455784951 
স্বর শুনেই র চিনতে পারলেন । এ তো অভিনেত্রী বিনোদিনী দাসী। 

সেই চৈতন্য লীলা’ দেখার পর থিয়েটার দেখার নেশা লেগে গিয়েছিল রামকৃষ্ণের ৷ 'প্রহাদ চরিত্র’, 'বিন্বমঙ্গল' পালা 
দেখেছেন, অসুস্থ হয়ে পড়ার আগে পর্যন্ত বেশ কয়েক বার গেছেন, গ্রীনরুমে বিনোদিনী ও অন্যান্য নট-নটাদের আশীর্বাদ 
করেছেন। 

রামকৃষ্ণের অসুস্থতার খবর পেয়ে বিনোদিনী ছটফট করছিল। সেই প্রথম দর্শনের দিন থেকেই বিনোদিনী এঁকে 
মহাপুরুষ বলে জেনেছে। রামকৃষ্ণের করুণাঘন চোখদুটি দেখার জন্য সে ছটফট করে । আজকাল প্রায়ই মনে হয়, তার 
অভিনেত্রী-জীবন শেষ হয়ে আসছে । 

বিনোদিনী ছদ্মবেশ ধরে আসার ব্যাপারটা দেখে রামকৃষ্ণ রাগ করার বদলে খুব মজা পেলেন, খল খল করে হাসতে 
লাগলেন তিনি । এ মেয়ে সাহেব সেজে অন্যদের চোখে ধুলো দিয়েছে । এ কী কম কথা ! একে বলে টান ! 

রামকৃষ্ণ হাসছেন, আর তার রোগ-জর্জর শীর্ণ শরীর দেখে অনবরত কীদছে বিনোদিনী । সে বারবণিতা, এমন 
একজন সাধক পুরুষকে স্পর্শ করার অধিকার তার নেই, দূর থেকে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানাতে হয়। কিন্তু 
একবার কি সে ওই শ্রীচরণে মাথা ছোয়াতে পারবে না? টু 

রামকৃষ্ণ পা বাড়ালেন, বিনোদিনীর চোখের জলে সেই পা ভিজে গেল। 

বিনোদিনী ফিরল একলা । গিরিশবাবুকেও না জানিয়ে সে এসেছে, জানতে পারলে গিরিশচন্দ্র রাগ করবেন । বিনোদিনী 
সে রাগ সহ্য করতেও রাজি আছে, তাকে আসতেই হতো । 

ঘোড়ার গাড়িতে বসে একটা ছোট আয়না বার করে মুখ দেখতে লাগল বিনোদিনী । তার কান্না এখনও থামছে না। 
মুখে রঙ মেখে সে সেজে এসেছে, থুতনির কাছটা ঘষতে লাগল বারবার । রঙ ওঠার পর সেখানে বেরিয়ে পড়ল একটা 
সাদা দাগ। কুষ্ঠ বা স্বেতী ? কোন পাপে তার এমন হল ? গুরুর কৃপায় এ দাগ মুছে যাবে না ? না যদি যায়, এ দাগ ক্রমশ 
টস 

য় চলে যাবে। 


| ৭ 1. 0৫১ 0 


এখন কৃষ্ণপক্ষ, কোনও কারণে আজ রাস্তার গ্যাসের বাতিও জ্বলেনি, সমস্ত নগরী অন্ধকার ।' ছোট বারান্দাটিতে 
দাঁড়িয়ে আছে ভরত, অন্যমনক্কভাবে একটা চুরুট ফুঁকছে। এই অন্ধকারের মধ্যেও পথ দিয়ে চলাচল করছে কিছু মানুষ, 
তাদের দেখাচ্ছে প্রেতলোকের ছায়ামূর্তির মতন। রাস্তার দু পাশে খোলা নর্দমা, পা পিছলে যে-রেউ পড়ে যেতে পারে, 
একজন কেউ পড়ে গেলে অন্যরা হাসে, হাসতে হাসতে পতিত ব্যক্তিটিকে টেনেও তোলে । মধ্যে মধ্যে ঝমঝম শব্দ করে 
ছুটে যাচ্ছে ফিটন গাড়ি, কোচোয়ান চিৎকার করছে, সামালকে, সামালকে, হঠ যাও, হঠ যাও ! 
২২৪ 


ভরত পথের দিকে তাকিয়ে আছে, অথচ কিছুই দেখছে না । কোনও শব্দও কানে যাচ্ছে না তার । কদিন ধরে গরম 
পড়েছে খুব, ভরতের ধুতি-পরা খালি গা, পিঠে বিন্দু বিন্দু ঘাম। খানিক আগে দ্বারিকা এসেছিল, তার নৈশ অভিযানে 
ভরতকে সঙ্গী হবার জন্য ঝুলোঝুলি করেছিল অনেকক্ষণ, ভরত রাজি হয়নি। সামনে পরীক্ষা, ভরত এখন সন্ধের পর 
বাইরে যেতে চায় না, তাকে ভাল রেজাল্ট করতেই হবে। ছ্বারিকা প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছে, সে হয়তো আর 
পরীক্ষাই দেবে না। দ্বারিকা অনেকরকমে প্রলোভন দেখিয়েছিল, এমন কথাও বলেছিল যে বসন্তমঞ্জরী ভরতকে দেখতে 
চেয়েছে, সে ভরতের জন্য ব্যাকুল ! ভরত যায়নি, কিন্তু বইয়ের পৃষ্ঠাতেও আর মন বসাতে পারছে না। 
সেখানে, ইরফান সে বাড়ির ম্যানেজার ৷ শুধু বিলাসিতাতেই অর্থব্যয় করছে না দ্বারিকা, সাহায্য করছে অনেককে, 
দিলদরিয়া মেজাজের জন্য তাকে বেশ ভালই লাগে ভরতের, অথচ দ্বারিকার সংসর্গ সে এড়িয়ে থাকতেও চায়। ভরত 
নিজের কাছেই প্রতিজ্ঞা করেছে, সে কিছুতেই মদ্যপানে আসক্ত হবে না। দ্বারিকা প্রায়ই বন্ধুদের বড় বড় হোটেলে 
খাওয়াতে নিয়ে যায়, ভরত সংকোচবোধ করে, বারবার অন্যের পয়সায় অতি সুখাদ্যও তার মুখে রোচে না। সে গরিব, 
সবসময় সে. মনে রাখে যে এসব হচ্ছে গরিবের পক্ষে ঘোড়া রোগ । দ্বারিকা তার মানিকতলার বাড়িতেও ভরতকে টেনে 
নিতে চেয়েছিল, সেখানে কয়েকটি ঘর খালি পড়ে আছে, ভরত কেন শুধু শুধু ভাড়া দিয়ে এই ছোট্ট জায়গায় থাকবে ? কিন্তু 
ভরতের সূক্ষ্ম আত্মসম্মানবোধ আছে, শশিভৃষণের দেওয়া মাসোহারাতেই সে কষ্টেসৃষ্টে চালিয়ে দেয়, অনেক লোকজনের 
সঙ্গে থাকার চেয়ে এই নিরালা ছোট ঘরটিই তার পছন্দ। 

বসন্তমঞ্জরী নামী সেই রমণীটির কক্ষে ভরত আর একবারও যায়নি। কিন্তু তাকে সে ভুলতেও পারে না কিছুতেই । 
প্রথম দেখা সেই দৃশ্য, ঘরখানি আলোকোজ্জ্বল, মস্ত বড় একটা পালক্কে শুয়ে আছে এক যুবতী, ঘুমন্ত, সারা শরীরে প্রচুর 
অলঙ্কার, জরির চুমকি বসানো মূল্যবান শাড়ি পরা, দু গালে লাল রঙ। এমন সাজে কেউ ঘৃমোয় না ৷ দ্বারিকা গান গেয়ে 
তার ঘুম ভাঙাল, ঠিক যেন রূপকথার মতন। চোখ মেলে সেই মেয়েটি বলল, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি কত 
জায়গায় যাই, কত মানুষের সঙ্গে দেখা হয়, সেইজন্যই আমি সেজে থাকি ! এরকম কথা ভরত কখনও শোনেনি । ঘুমের 
মধ্যে ভ্রমণ, মানুষ যে-দিন .যে-পোশাক পরে শুতে যায়, স্বপ্নে সেই পোশাকই দেখা যায় নাকি ? ভরতের' কোনও স্বপ্রই 
মনে থাকে না। 

বসন্তমঞ্জরী কুপল্লীতে থাকে, সে নষ্ট মেয়ে, তবু সে অমন সুন্দর কথা বলে কী করে ? তার মুখখানিও কলঙ্কিনীর মতন 
নয়, চতুর নয়, সারল্য মাখানো, এমন মেয়ে বিপথে আসে কিভাবে? দ্বারিকা যেই বহু টাকাপয়সার ম্বালিক হল, অমনই সে 
একটি মেয়ের সন্ধান পেয়ে গেল হঠাৎ? ভরত ওখানে আর কোনওদিন যাবে না, বসন্তমঞ্জরীকে সে আর দেখতেও চায় 
না। তবু অল্পক্ষণের জন্য দেখা সেই মেয়েটির মুখ বারবার ফিরে ফিরে আসে চোখের সামনে । ভরত ওর সঙ্গে একটাও 
কথা বলেনি, কিন্তু তার সর্বাঙ্গে.শিহরন হয়েছিল, তার দুই কানের লতিতে যেন অগ্নি-বিন্দুর ছ্যাকা লেগেছিল, হঠাৎ যেন 
তার শিরা-উপশিরায় প্রবাহিত হতে শুরু করেছিল উষ্ণতার স্রোত । ভরতের জীবনে এ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা । সে 
কোনও মতেই ওই যুবতীর প্রতি একটুও আকৃষ্ট হয়নি, দ্বারিকা অমন একটা জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য সে 
বিরাগবোধ করছিল, অথচ.শরীরে অমন ছটফটানির ভাব এল কেন ? ভরতের কাছে এটা যেন একটা ধাঁধা । 

মেয়েটি বলেছিল, সে ভরতকে আগে দেখেছে, অন্তত স্বপ্নে দেখেছে । এটা নিশ্চয়ই নিছক কথার. কথা । ওরা 
সবাইকেই এমন বলে। কিন্তু কথাটা শোনামাত্র ভরত কেঁপে উঠেছিল । তার মনে হয়েছিল, ভূমিসৃতার সঙ্গে ওই 
বসন্তমঞ্জরীর মুখের আশ্চর্য সাদৃশ্য আছে, কণ্ঠস্বরও যেন একরকম ! ভূমিসূতাকে অমন জমকালো সাজপোশাকে কখনও 
দেখেনি ভরত, সে অনাথা, তার ওসব কিছুই নেই, তবু আবরণ-আভরণের অন্তরালের যে মানুষ, তাকে চিনতে পারা যায়, 
সেইখানে ওদের মিল। বসন্তমঞ্জারী তীব্রভাবে মনে পড়িয়ে দিয়েছিল ভূমিসৃতার কথা । তারপর থেকে অনবরত এক একবার 
০১7৮5577787 

" বসন্তমঞ্জরীর কাছে ভরত ইচ্ছে করলেই আবার যেতে পারে, কিন্তু সে যাবে না। আর শত ইচ্ছে থাকলেও ভূমিসূতার 
কাছ তার যাবার উপায় নেই। * 

অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে ভরত অস্ফুটভাবে বলল : 

You did wish, that I would make her turn : 

Sir, She can turn, and turn. and yet go on, 

And tum again; and She can weep, sir, weep... +S 

দিন ভরতের ধারণা হচ্ছে, মহারাজ বীরচন্দ্র মাণিক্যের নজরে পড়লে ভূমিসৃতা আর কিছুতেই মুক্তি পাবে না। 

মহারাজ তাকে গ্রাস করবেন। বিশেষ কেউ না জানলেও ওই মহারাজ বীরচন্দ্র তার পিতা তো বটেই, তার রক্ত আছে, 
ভরতের শরীরে । সেই পিতাই ভরতের প্রধান প্রতিদন্বী, তিনি কেড়ে নেবেন ভূমিসূতাকে । তিনি ঈর্ষাপরায়ণ, মনোমোহিনীর 
প্রতি কখনও লালসার দৃষ্টিতে তাকায়নি ভরত, কখনও তাকে স্পর্শ করেনি, মনোমোহিনীকে শুধু একদিন জানলায় দীড়িয়ে 
কথা বলতে দেখেছিলেন মহারাজ, সেই অপরাধেই তিনি ভরতের মৃত্যুদণ্ড দিয়েছেন। হ্যা, ভরত পরে অনেক ভেবে 
দেখেছে, মহারাজের সম্মতি ছাড়া কি আর কেউ তাকে জঙ্গলের মধ্যে পুঁতে রাখতে পারত ? মহারাজ তো ভরতের 
অস্তিত্বের কথা জানতেন, ভরত নিশ্চিহ্ন হয়ে গেল, তবু তিনি একবারও তার খোজ করলেন না? 

ভরত আকাশের দিকে তাকাল । চাদ নেই, দু একটি নক্ষত্র দেখা যাচ্ছে। রাত্তিরবেলা ভরত আর আকাশ দেখতে চায় 
না। তাকালেই তার সেই ভয়ঙ্কর রাব্রিগুলির কথা মনে পড়ে । গলা পর্যন্ত মাটিতে গাঁথা, আহত, ক্ষুধার্ত, শেষের দিকে তার 
মাথার গোলমাল হয়ে আসছিল, কিছুই মনে রাখতে পারছিল না, কারা শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে গঞ্জে পৌঁছে দিয়ে 
গেল, তা সে আজও মনে করতে পারে না। তার বেঁচে থাকাটা এখনও অলৌকিক মনে হয়| 

সেই রাতের মতন, ভরত মাথা নাড়তে নাড়তে বলতে লাগল, পাখি সব করে রব, পাখি সব, পাখি সব করে রব রাতি 
পোহাইল... ৷ 


প্রথম আলো (১ম)--২৯ ২২৫ 


কই, ভরতের জীবনের রাত্রির যে অবসান হচ্ছে না কিছুতেই । সে তার জন্ম কিংবা পিতৃপরিচয় মুছে ফেলতে চায়, 
কিন্তু মহারাজের সঙ্গে তার নিয়তি যেন বাধা ৷ ভবানীপুরের বাড়ি ছেড়ে ভূমিসৃতাকে মহারাজের প্রাসাদে যেতে হল কেন? 
ভরতের ধারণা, মহারাজ ঠিকই টের পেয়ে যাবেন তার বেঁচে থাকার কথা, এবার আর তিনি এই অপ্রিয় পুত্রটিকে নিষ্কৃতি 
15555585544 


রান্নাঘরের দিকে ধুপ করে একটা শব্দ হতেই ভরত পেছন ফিরে তাকাল। নিশ্চয়ই পাশের বাড়ি থেকে পুরুতঠাকুরটি 


|| 

বাণীবিনোদ বলল, কী হে ভাইটি, সব অন্ধকার করে রেখেছ কেন, লগ্ঠন জ্বালনি ? 

চুরুট খাওয়ার সময় দেশলাইটি ভরতের হাতেই থাকে। বারান্দা থেকে এসে সে একটা মোমবাতি জ্বালল। 
বাণীবিনোদকে দেখে সে খুশিই হয়েছে। এর সঙ্গে কিছুক্ষণ এলেবেলে কথা বললেও মনের ভাব অনেকটা কেটে যেতে পারে। 

সে বলল, বসুন দাদা, আমি চা বানিয়ে দিচ্ছি। 

বাণীবিনোদের হাতে একটি ছোট্ট মাটির হাড়ি। সে বলল, একটু পরে চ্যা খাব। ভাইটি, তোমার জন্য মিষ্টি এনেছি, 
খাও, খেয়ে দেখ, বড় সরেশ জিনিস। 

হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে বাণীবিনোদ একটি সন্দেশ বার করল। সাধারণ দোকানের সন্দেশের চেয়ে সেটি প্রায় চার 
গুণ বড়। ভরতের বিস্ময় দেখে বাণীবিনোদ হাসতে হাসতে বলল, হেঁ হেঁ হেঁ, বাপের জন্মে এরকম সন্দেশ দেখেছ কখনও ৷ 
এ হল রাজবাড়ির জিনিস। এস্পেশাল অর্ডার দিয়ে তৈরি । 

বাণীবিনোদ ঠোট উল্টে বলল, না হে না। ওনাদের মুঠো আট হয়ে গেছে, এরকম বঢ়িহা মাল আর খাওয়ায় না। ওরা 
রাজাও নয় । এ একেবারে বড় দরের রাজ-বাজড়াদের ব্যাপার । মহারাজের চেহারাখানাও কি জবরদস্ত, ইয়া বড় গৌফ ! 

- নতুন যজমান পেয়েছ বুঝি ? 

+ তো সন্ধান দিয়েছিলে ! বাঃ, তোমার মনে নেই, তুমি বলেছিলে ত্রিপুরার রাজবাড়ির কথা ? আমি তক্কে 
তন্ধে ছিলুম ! বাড়িতে রাধা-কৃষ্ণ যুগল দেবতা আছে। পুরুতও ওনারা নিয়ে এসেছিলেন ত্রিপুরা থেকে । খপর এসেছে, 
সেই পুরুতের ছেলের খুব অসুখ, সে ফিরে যেতে না যেতেই গেটের সামনে আমি হাজির ! 

ভরতের বুকের ম্বধ্যে দুমদুম শব্দ হচ্ছে। হঠাৎ যেন একটি সম্ভাবনার দ্বার খুলে গেল। যে বাড়িতে বন্দিনী আছে 
ভূমিসৃতা, সেখানে অনুপ্রবেশ করতে পেরেছে বাণীবিনোদ। এবার ভূমিসৃতার সঙ্গে যোগাযোগ করা অসম্ভব নয়। 

অতি কষ্টে উত্তেজনা দমন করে ভরত জিজ্ঞেস করল, এত সহজে আপনার কাজটা জুটে গেল ? 

বাণীবিনোদ বলল, কেন, আমার চেহারা দেখলে আমার সং ব্রাহ্মণ মনে হয় না? আমি কি মন্ত্র জানি না? পাশাপাশি 
লাইনে একশোটা পুরুতকে দাড় করাও তো। প্রথমে আমার দিকেই চোখ পড়বে । আমি আমার মায়ের মুখ পেয়েছি, 
বুঝলে, মাতৃমুখী ছেলে জীবনে উন্নতি করে । এইবার দেখ না কী হয় ! 

ভরত বলল, আগের পুরুতমশাই যে চলে যাবেন, তা আপনি টের পেলেন কী করে? 

বাণীবিনোদন বলল, সেই পুরুতের সঙ্গে আমি আগেই ভাব জমিয়েছিলুম যে ! হরনন্দন ভট্টাচার্যি, ডিগডিগে চেহারা, 
চোখে ছানি, দত্তের সে আর তালব্য শয়ে তফাত করতে পারে.না। তা লোকটি ভাল মানুষ, গ্যাজা টানার অভ্যেস আছে। 

ভরতের এখনও বুক কাপছে । হরনন্দন ভট্টচার্যের কথা তার মনে আছে, ওঁর সাত মেয়ের পর একটি ছেলে জন্যোছিল, 
রাজবাড়ির সবাই জানে, সেই ছেলের অসুখের সংবাদ পেয়ে উনি তো বিচলিত হবেনই । তাহলে বাণীবিনোদ একেবারে মন 
গড়া কথা বলছে না। 

__ দাদা, ঠাকুরঘর কি বাড়ির একেবারে ভেতরে ? 

= তা নয়তো কি হেজিপেজিদের মতন বাইরে হবে ? এ হল গিয়ে রাজবাড়ি। ওনারা নতুন এসেছেন, এখনও তো 
মন্দির প্রতিষ্ঠে করেননি, অন্দরমহলে গৃহদেবতার পুজো হয়। 

= রাজবাড়ির ভেতরটা কেমন দেখলেন ? 

= সে তুই বাপের জন্মে দেখিসনি। বারান্দায়, সিঁড়িতে সব জায়গায় লাল মখমল পাতা । মেঝেতে পা দিতেই হয় 
না। মেঝে অবশ্য শ্বেতপাথরের, ধুলোর ছিটেফৌটাও নেই, তারপর ইয়া ইয়া সব ঝাড়লপ্ঠন। 

= দাদা, আপনি প্রায়ই আমার বাপ তুলে কথা বলেন কেন? 

__ ওটা আমার কথার লব্জ। আমি নিজেকেও মাঝে মাঝে বাপ তুলি। তুই গায়ের ছেলে, তোর বাপ যা দেখেছে 
শুনেছে, তুই তার থেকেও অনেক বেশি কিছু দেখবি, তোর ছেলেকে আর কেউ বাবা তুলবে না। 

__ ওটা তো ঠিক রাজবাড়ি নয়। সাহেববাড়ি ভাড়া নিয়েছেন, তাই না? 

-_- তুই জানলি কী করে? k 

= ত্রিপুরার রাজা কলকাতায় বাড়ি ভাড়া করে এখানে আছেন, এ খবর কাগজে ছাপা হয়নি ? অমৃতবাজার পত্রিকায় 
কত বড় করে লিখেছে । ঠাকুর ঘরখানি কেমন? 

= তা মনে কর, তোর এই ঘরখানার আট ডবল । ধপধপে সাদা । 

-__ আপনি একলাই পুজো করেন, না কেউ আপনাকে সাহায্য করে? 

১5757475857 

_-তারা ? ৃঁ 

_ কী তোর বুদ্ধি ! এই না হলে চাষা ? রানী কেন ছুটোছুটি করে জিনিসপত্র আনবে ? নাঃ, রানী ফানি কেউ আসে 
না। পুরস্তঠাকুর চোখ বুজে ঘণ্টা নাড়ে বটে, কিন্তু সব খপরই তার কানে যায়। শুনেছি, মহারাজের অনেক গণ্ডা রাণী। 
২২৬ 


কিন্তু তার পাটরানী একটা কম বয়েসের ছুঁড়ি। তাকে দেখিনি। যে দুজন মেয়েছেলে ঠাকুরঘরে থাকে, তাদের মধ্যে একজন 
বুড়ি আর একজনের বয়েস, এই ধর বছর ব্রিশ-বত্রিশ হবে, খাসা মুখখানি, সে রানী না হলেও মাসি-পিসি ধরনের কেউ 
হবে, আমার পায়ে মাথা ঠেকিয়ে পেন্নাম করে। 

ভরত অনেকখানি নিরাশ হয়ে গেল । ডুমিসূতা ঠাকুরঘরে আসে না ? ভবানীপুরের বাড়িতে সেই-ই তো পুজোর সব 
ব্যবস্থা করত, ফুল তোলার দায়িত্বও ছিল তার। এখন সে ও বাড়িতে কী কাজ করে? 

বাণীবিনোদ বলে চলল, তবে একটা কী জানো তো ভাইটি, ওই রাজপরিবারে পুরম্তঠাকুরের মাইনে দেবার নিয়ম 
নেই। আমার যে একটা কিছু বাধা রোজগার হবে, তা নয়। এই চাল-কলা, সন্দেশ, গামছা, দুটো-একটা টাকা প্রণামী__ 
এই সব জোটে, তাও মন্দ নয়। 

ভরতের আর ওসব শোনবার উৎসাহ নেই। সে বাণীবিনোদের দিকে চেয়ে রইল। ভূমিসূতার সঙ্গে দেখা ' 
না হলেও বাণীবিনোদ ভূমিসূতার খুব কাছাকাছি যায়, হয়ত বাণীবিনোদ যখন সিঁড়ি দিয়ে ওঠে, তখন ভূমিসূতা দীড়িয়ে 
থাকে দরজার আড়ালে, এই নৈকট্যের জন্যই বাণীবিনোদ তার চেয়ে অনেক বেশি ভাগ্যবান । 

প্রথমদিনেই বেশি কৌতূহল দেখান ঠিক নয় ভেবে ভরত আর কোনও প্রশ্ন করল না। ভূমিসৃতার সঙ্গে বাণীবিনোদের 
একদিন না একদিন দেখা হবেই। 

পরদিন কলেজে যাদুগোপাল একটা প্রস্তাব দিল ভরতকে। আর কয়েকদিন পরই ক্লাস শেষ হয়ে যাবে, তারপর 
পরীক্ষার প্রস্তুতি । যাদুগোপাল হস্টেল ছেড়ে দিচ্ছে। সে তার দিদির বাড়িতে থাকতে পারে বটে, কিন্তু সেখানে সব সময় 
হইচই হট্টমেলা চলে, পড়াশুনোর সুবিধে হবে না। 

কৃষ্ণনগরে যাদুগোপালের মামাবাড়ি প্রায় ফাকা পড়ে আছে। ওর একমাত্র মামা সরকারি কাজ নিয়ে এখন সপরিবারে 
নৈনিতালে থাকেন, কৃষ্ণনগরে এক বুড়ি দিদিমা ছাড়া আর কেউ নেই। সেখানে নিরিবিলিতে মন দিয়ে লেখাপড়া করা 
যাবে। ভরতকেও সে সঙ্গে নিয়ে যেতে চায়। একজন সহপাঠী থাকলে পরস্পরের সাহায্যও হয়। 

ভরত সঙ্গে সঙ্গে প্রস্তাবটি লুফে নিল। সে কলকাতা শহরের বাইরে বাংলার আর কিছুই দেখেনি। কৃষ্ণনগরের 
বিদ্যাচর্চার খ্যাতি আছে। অনেক কৃতী মানুষ কৃষ্ণনগরে জন্মেছেন। যাদুগোপালের সংসর্গও ভরতের খুব পছন্দ। 
যাদুগোপাল রসিক, নানারকম গান জানে, কিন্তু তার নিজস্ব নীতিবোধ আছে। | 

কিছু জামাকাপড় ও বইপত্র একটা পুঁটুলিতে বেঁধে দুদিন পরই সে যাদুগোপালের সঙ্গে বেরিয়ে পড়ল । শিয়ালদা 
স্টেশনে এসে টিকিট কাটার আগে যাদুগোপাল বলল, কী রে, ভরত, তোর.টিকিট কাটার পয়সা আছে তো ? আমার সঙ্গে 
যাচ্ছিল বলে যে আমার ঘাড়ে চাপবি, তা চলবে না। যাতায়াতের খরচা যার যার নিজের । পান-তামাকের খরচ নিজের 
নিজের । আমার মামাবাড়িতে যাচ্ছিস বলে সে রোজ রোজ দুধ-ভাত আর মণ্ডা-মিঠাই পাবি, তেমন খাতির যত্ন আশা করিস 
না । আমার মামাবাড়ির অবস্থা খুব সাধারণ ৷ তবে হ্যা, ডাল-ভাত জুটবে, সেজন্য তোর পয়সা লাগবে না। 

ভরত হাসতে হাসতে বলল, বাঁচিয়েছিস, বেশি খাতির-যত পাওয়া আমার অভ্যেস নেই। ডাল-ভাতই আমার অমৃত । 

যাদুগোপাল বলল, রোজ ব্রাহ্ম মুহুর্তে বিছানা ছেড়ে উঠতে হবে। ওই সময়ে অধ্যয়নে পূর্ণ মনঃসংযোগ হয় । তোকে 
কেউ রাই জাগো, রাই জাগো গান গেয়ে ঘুম ভাঙাবে না। সকালের আহার শুধু সিদ্ধ ছোলা আর এখোগুড়। বেশি 
খাওয়াদাওয়া করলে মেধায় ভাটা পড়ে । আমাদের মুনি-ধষিরা ওই জন্য স্বল্লাহারী ছিলেন। 

ভরত বলল, শুনেছি রামমোহন রায় নাকি গোটা একটা পাঠার মাংস খেতে পারতেন ? আর বঙ্কিমবাবুও। 

যাদুগোপাল ধমক দিয়ে বলল, উদাহরণ টানবি না ! যে-কোনও প্রসঙ্গে ঝট করে মহাপুরুষদের নাম টেনে আনতে 
নেই। ওরা ব্যতিক্রম। ওঁর নমস্য। আমরা সাধারণ মানুষ, আমাদের আহার-সংযম দরকার । দৈনিক আঠেরো ঘন্টা 
পড়াশ্তনো আর ছ ঘণ্টা ঘুম, এর মধ্যে খাওয়া-দাওয়ার মতন বাজে ব্যাপারে সময় ব্যয় করা 'অর্থহীন। একদিন অন্তর 
একদিন উপবাস করলেই ভাল হয়। ওখানে রেঁধে দেওয়ারও তো কেউ নেই, আমার দিদিমার বয়েস একাশি, তিনি তো 
আর রোজ রোজ আমাদের ভাত-ডাল রেঁধে দিতে পারবেন না । তুই তো রাঁধতে জানিস, তুই চাল-ডাল ফুটিয়ে নিবি ! 


এরি টি. 
২ াঁাটর্ট 0৫২ ॥ 


এ সবই যে যাদুগোপালের রসিকতা, তা ভরত বুঝল কৃষ্ণনগরে পৌঁছে। স্টেশনে ওদের জন্য একটি ঘোড়ার গাড়ি 
মজুত ছিল। যাদুগোপালের মামার বাড়ির অবস্থা মোটেই সাধারণ নয়, নদীর ধারে রীতিমতন এক প্রাসাদ, অনেকদিন 
সংস্কার হয়নি বটে, তবু যথেষ্ট সুদৃশ্য । মামা অনুপস্থিত হলেও দাস-দাসীর সংখ্যা অনেক, জমিজমার আয় বোঝা যায়। 

ওরা পৌঁছে হাত-পা ধুয়ে বসতে না-বসতেই ওদের সামনে বড় বড় দুটি কাসার থালায় নানাপ্রকার ফল-মূল ও মিষ্ট 
দ্রষ্ট সাজিয়ে দেওয়া হল । সেই সঙ্গে এক গেলাস করে গরম দুধ । 

ভরত যাদুগোপালের দিকে আড় চোখে তাকাতেই যাদুগোপাল বলল, কাল থেকে শুধু ছোলা আর গুড় ! 

খাওয়াদাওয়া শেষ করার পর যাদুগোপাল বলল, চল, আমার দিদিমার সঙ্গে দেখা করে আসি। উনি উকিল গিন্নি, 
আমার দাদামশাই ছিলেন নামকরা উকিল, ওঁর সঙ্গে কথায় পারবি না। 

বাড়িটি দোতলা, একতলাতেই বেশি ঘর এবং অনেকখানি ছড়ানো । কয়েকদিন দালান পার হয়ে ভেতরের দিকে 
একটা ঘরের দরজার কাছে ওরা দাড়াল ৷ সন্ধে হয়ে এসেছে প্রায়, ঘরের মধ্যে দুটি দেয়ালগিরি জুলছে। একটা সিংহাসনের 


মতন বড়, মখমলের গদি আটা চেয়ারে বসে আছেন এক বৃদ্ধা, একটি পরিচারিকা মেঝেতে বসে তার পা টিপে দিচ্ছে। 
বৃদ্ধাটির রঙ হাতির দাতের মতন, মাথার চুল সব সাদা, পরনে পাড়হীন সাদা থান, চোখের দৃষ্টি স্থির । হঠাৎ দেখে মনে হয় 
এক শ্বেত পাথরের মূর্তি । 

কেউ কিছু বলার আগেই বৃদ্ধা জিজ্ঞেস করলেন, কে এল রে? কে? 

যাদুগোপাল এক পা এগিয়ে গিয়ে বলল, আমি যাদু । নায়েবমশাই খবর দেননি যে আমি আজ আসব? 

বৃদ্ধা বললেন, সরো, তুই এবার যা! 

তারপর দু হাত বাড়িয়ে ডাকলেন, আয়, কোলে আয় ! 

ভরত এইবার বুঝতে পারল, বৃদ্ধা একেবারে অন্ধ । কিন্তু তীর কণ্ঠস্বরে তেজ আছে। কণ্ঠস্বর শুনলেই মনে হয়, তিনি 
- সারা জীবন আদেশ দিতে অভ্যস্ত । শরীর এখনও জীর্ণ হয়নি, অত বয়েস বোধ হয় না। 

যাদুগোপাল একটি বাচ্চা ছেলের মতন দৌড়ে গিয়ে দিদিমার কোলে ঝাঁপিয়ে পড়ল। তিনি তাকে বেশ জোরে, চটাং 
চটাং করে থাগ্নড় মারতে মারতে বলতে লাগলেন, হারামজাদা ছেলে, এতদিন পর বুড়িকে মনে পড়ল ? চত্তির, বোশেখ, 
জষ্ঠি এই তিন মাস কেটে গেল, তার মধ্যেও ছেলের দেখা নেই ! কোন রাজকাজ্যে ব্যস্ত ছিলি, আ্যা? 

যাদুগোপাল দিদিমার গলা দু হাতে জড়িয়ে ধরে বলল, হয়েছে, হয়েছে, অনেক মেরেছ, এবার আদর করো ! 

নীপময়ী সঙ্গে সঙ্গে যাদৃগোপালের মুখ চুমোয় ভরিয়ে দিতে লাগলেন । জানতে চাইলেন নানান খবরাখবর । একসময় 
বললেন, এবার অন্তত দিন দশ-বারো থাকবি তো ? 

যাদুগোপাল বলল, যদি তার চেয়েও বেশিদিন থাকি ? এক মাস ? থাকতে দেবে তো? 

নীপময়ী বললেন, হুকুম দিয়ে রাখব, আমি খালাস না-দিলে তোকে এখান থেকে কেউ যেতেই দেবে না। 

যাদুগোপাল বলল, শোনো বুড়ি, এসেছি পড়াশুনো করতে ৷ সামনেই পরীক্ষা । তোমার আদরের নাতিকে যে যখন 
তখন ডেকে পাঠাবে. তা চলবে না। সারাদিনে একবার শুধু তোমাকে দেখে যাব । 

নীপময়ী বললেন, আর কত পরীক্ষা দিবি? দুটো পাশ দিয়েছিল তো. এবার বেশি পড়ে কী হবে? এবার এখানে এসে 
বোস, খাজাঞ্চিখানার কাজকম্মো বুঝে নে। 

যাদুগোপাল বলল, ইস, আমি কলকাতা ছেড়ে আসতে গেছি আর কি ! এবার পাশ করে বিলেত যাব। তুমি তোমার 
ছেলেকে এখানে ধরে রাখতে পারনি কেন ? 

এর কোনও উত্তর না দিয়ে নীপময়ী সামনের দিকে মুখ করে রইলেন কিছুক্ষণ, তারপর তীক্ষু স্বরে বললেন, ওখানে 
কে দাড়িয়ে ? bl 

যাদুগোপাল বলল, দিম্মা, আমার এক বন্ধু সঙ্গে এসেছে। আমরা একসঙ্গে পড়াশুনো করব। ওর নাম ভরত। 

ভরত এবার এগিয়ে গিয়ে নীপময়ীকে প্রণাম করতে গেল । ৃ 

UTS TR 

, এখন আর অন্য জাতে ছোয়াছুয়ি হলে শরীর কিটকিট করে। 

ভরত থমকে গিয়ে বলল, না, আমি বামুন নই । 

যাদুগোপাল চঞ্চল হয়ে বলল, দিম্মা, তুমি এখনও জাতপাত নিয়ে...তুমি আমার বন্ধুকে... 

নীপময়ী নাতিকে থামিয়ে দিয়ে বললেন, তুই চুপ কর। তোরা বেক্মজ্ঞানী হয়েছিস, তোরা অজাত-কুজাতের হাতে 
রান্না খাবি, তা বলে আমি তোদের মানব কেন ? আমার যা ভাল লাগে তাই করব। হ্যা, বাবা তুমি বামুন নও, তবে তুমি 
কোন জাতের ছেলে? 

ভরত ইতস্তত করতে লাগল । প্রথম প্রথম সে কলকাতায় এসে বলত যে সে ক্ষত্রিয় । কিন্তু বাঙালিরা ক্ষত্রিয় ব্যাপারটা 
ঠিক বোঝে না। বলে, ও, কায়স্থ ! বাঙালিদের মধ্যে ক্ষত্রিয় জাতি নেই । এখন ভরত নিজেকে আর ক্ষত্রিয়ও বলতে চায় 
না। যার পিতৃপরিচয় মুছে গেছে, তার আবার জাত কি? 

ভরত বলল, আমার কোনও জাত নেই, আমি শুধু একজন মানুষ ! 
ত বারা সে আবার কী গা? মায়ের পেটে জন্মেছ, আকাশ থেকে তো পড়নি, বাপ-মায়ের জাত 

না? 

জাত বলল, আমি অনাথ । অন্যের ঘরে পালিত হয়েছি। আমি আপনাকে হব না, দুর থেকে দার জানাচ্ছি! 

যাদুগোপাল বলল, দিম্মা, এরপর থেকে আমিও আর তোমাকে প্রণাম করব না। আমারও তো জাত গেছে। 

নীপময়ী বলল, ১ তোমার কী নাম বললে, ভরত ? তোমার বাড়ি কোথায় ? 

ভরত বলল, অনেক দূরে, ত্রিপুরায় 

নীপময়ী বললেন, সে কোথায়, i CEE তোমার কোনও জাত নেই, তুমি শুধু মানুষ, 
তা কি সত্যি? বাদর-টাদর নও কি না কী করে বুঝব? 

যাদুগোপাল বলল, আঃ দিম্মা। 

নীপময়ী আবার ধমক দিয়ে বললেন, চুপ কর, আমাকে বলতে দে ! এই যে ভরত, এগিয়ে এসো । তোমার একটা 
হাত বাড়াও তো, লজ্জা করো না, আরও কাছে এসো। 

নীপময়ী ভরতের ডান হাত খানি ধরে গন্ধ শুকলেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দীড়িয়ে তিনি ভরতের মুখে, মাথায়, 
বুকে হাত বুলোতে লাগলেন। তীর প্রাচীন হাতটিতে যেন জমে আছে বহুদিনের স্নেহ। ভরতের শরীর শিরশির করতে লাগল । 

এবার নীপময়ী ফিক করে হেসে ফেলে বললেন, হুঁ, বাদর-হনুমান নয় দেখছি। শোনো বাপু, মানুষ বললেই কি মানুষ 
হওয়া যায়? সব বামুন-কায়েত কি মানুষ ? কত অপদার্থ গিসগিস করছে! তুমি মানুষের মতন মানুষ হও ! 

যাদুগোপাল বলল, দিম্মা, তা হলে তুমি ওকে ছুঁয়ে দিলে ? আবার চান করতে হবে নাকি? 
২২৮ 


নাতির দিকে মুখ ফিরিয়ে ঝঙ্কার দিয়ে তিনি বললেন, ইস, খুব যে জাত মানিস না বলে গর্ব করিস ! বিয়ে করার সময় 
তো সেই বামুনের মেয়ে ! তাও আবার পিরিলির বামুন ! একটা চাড়ালের মেয়ে বিয়ে করে আনতে পারতিস তো বুঝতুম 
তোর মুরোদ ! 
দুই বন্ধুর জন্য ঘর নির্দিষ্ট হয়েছে দোতলায় ৷ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভরত আবেগ জড়ানো কণ্ঠে বলল, যাদু, তোর 
দিদিমা এক অসাধারণ মহিলা । প্রথমে বললেন, আমাকে ছোবেন না, তারপর আমার মুখে হাত বুলিয়ে কত আদর 
করলেন । আমার চোখে জল এসে যাচ্ছিল। 
যাদুগোপাল বলল, প্রথমে তোর সঙ্গে মজা করছিলেন । উনি আসলে জাত-টাত মানেন না বহুদিনই । আমার দিদিমা 
সত্যিই অসাধারণ । থাকতে থাকতে আরও দেখবি । এ দেশের নারী জাতির মধ্যে যে কত মহৎ, অসাধারণ হৃদয় রয়েছে, 
তা কজন জানে ? আমার চার মাসি আর একটা মাত্র মামা । আমার সেই মামা বিদ্যাসাগর মশাইয়ের চ্যালা, বিধবা বিয়ে 
করেছেন। তা নিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে কি শোরগোল, অনেকেই তাকে একঘরে করেছে। কিন্তু সবচেয়ে প্রথমে কে 
সেই বিয়ে মেনে নিয়েছিল জানিস ? আমার এই দিদিমা ! আমি জন্মের পর আট ন’ বছর এই দিদিমার কাছেই মানুষ । কী 
সুন্দর চোখ ছিল ওর। এই তো কবছর আগে হঠাৎ সাজ্ঘাতিক বসন্ত রোগ হয়ে চোখ দুটোই নষ্ট হয়ে যায়। কিন্তু তাতেও 
একটুও যেন দমে যাননি ! এই বাড়িঘর সব উনি সামলাচ্ছেন। 
দোতলায় তিনখানি ঘর খালি পড়ে আছে। এবং প্রশস্ত ছাদে অনেক ফুলের টব । যাদুগোপালের প্রমাতামহ যখন এই 
প্রাসাদটি তৈরি করেছিলেন, তখন দেশে ইংরেজ কোম্পানির রাজত্ব বেশ ভালভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। অরাজকতা দূর 
হয়ে গেছে অনেকখানি, লোকে ধন-মান-জন রক্ষা সম্পর্কে নিশ্চিন্ত বোধ করছে। এই পরিবারের অধিপতি মনে করেছিলেন, 
ভবিষ্যতে একদিন এই গৃহ পুত্র-কন্যা-নাতি-নাতনিতে ভরে যাবে, তাই অনেক ঘর বানিয়েছিলেন। কিন্তু সে রকমটি হয়নি । 
ইংরেজি শিক্ষা চালু হওয়ার পর সচ্ছল পরিবারের সন্তানরাই প্রথম সেই সুযোগ গ্রহণ করে, সেই শিক্ষা তাদের শহরের 
দিকে টানে । উচ্চশিক্ষিতরা আর বাড়ি ফিরতে চায় না। গ্রাম্য জমিদার সেজে বসে থাকার চেয়ে শহরে উচ্চ সরকারি চাকুরে 
কিংবা উকিল-ব্যারিন্টার হওয়া অনেক সম্মানজনক । শিক্ষিত যুবকদের সঙ্গে কন্যার বিবাহ দিলে তারাও ইদানীং ঘর-জামাই 
হতে চায় না। নীপময়ীর এই সংসার সেইজন্য এখন শূন্য । 
দোতলায় দীড়ালে নদী দেখা যায়। সন্ধে হয়ে গেছে, নদীর বুকে দেখা যায় বিন্দু বিন্দু আলো । দুই বন্ধু কিছুক্ষণ চুপ 
করে দাড়িয়ে রইল সেইদিকে চেয়ে । 
একটু পরে যাদুগোপাল বলল, যদি আমি কবি হতাম, তা হলে এই দৃশ্যটি দেখলে মনের কথাটা এইভাবে বলতাম : 
এই অপরূপ ছায়া ঘিরিতেছে কী যে মায়া 
স্বর্গ হতে ভেসে আসে কুলুকুলু ধ্বনি 
তবুও দেখি না কিছু তবুও শুনি না কিছু 
মনে পড়ে তার মুখ 
ভরত চমকে উঠে জিজ্ঞেস করল, এটা কার লেখা? 
যাদুগোপাল বলল, কার আবার, এই মাত্র বানালাম । 
ভরত বলল, তবে যে বললি, যদি কবি হতাম । তুই তো কবিই রে, যাদু ! 
যাদুগোপাল বলল, দূর ! দু লাইন পদ্য মেলালেই কি কেউ কবি হয় নাকি? অত সহজ নয়। 
ভরত আপ্নুতভাবে বলল, আমার বড্ড ভাল লাগছে রে যাদু ! কদিন ধরে আমার মনটা বড্ড ভার হয়েছিল, কিছুই 
ভালো লাগছিল না, এখানে এসে, এমন সুন্দর জায়গা, তোর.দিদিমা আমার মুখে হাত বুলিয়ে দিলেন, আমায় কোনওদিন 
কেউ দেয়নি, কেউ আমার মাথায় হাত রাখেনি... 
যাদুগোপাল ভরতের পিঠে এক চাপড় মেরে বলল, আ মলো যা, তুই কেঁদে ফেলবি নাকি ? শোন, শোন ভরত, 
তোকে যে আমি এখানে নিয়ে এসেছি, তাতে আমার একটা বিশেষ স্বার্থ আছে। 
ভরতের চোখ সত্যি ছলছল করে এসেছিল, এবার সে বিস্মিতভাবে তাকাল। 
যাদুগোপাল বলল, নিজের পড়াশুনো ছাড়াও আমি চাই তোকে পরীক্ষা করে দেখতে ৷ তুই কতটা পড়া তৈরি 
করেছিস, সেটা আমার জানা দরকার । দ্বারিকা তো খসেই গেছে বুঝতে পারছিস, পরীক্ষা দেবেই না মনে হয়, দিলেও 
সুবিধে করতে পারবে না। দ্বারিকা আগে যেরকম ছাত্র ছিল, তাতে অনায়াসে ফাস্ট হতে পারত । আমাদের ক্লাসে অন্যদের 
মধ্যে আর আছে বিমলানন্দ আর রামকমল, আগাগোড়া ভাল রেজাল্ট করে এসেছে। কিন্তু রামকমল গত মাসে হঠাৎ বিয়ে 
করে ফেলেছে শুনেছিস তো, শ্বশুর মৃত্যুশয্যায় ছিল, তাই দেরি করতে পারল না__ 
ভরত বলল, রামকমলের শ্বশুরবাড়ি বর্ধমান । রামকমল আমাকে একদিন বলছিল, পরীক্ষা শেষ হওয়ার আগে, বউকে 
বর্ধমান থেকে আনা যাবে না, ওর বাবা এই কঠোর নির্দেশ দিয়েছেন । 
যাদুগোপাল বলল, আরে দূর ! রামকমল লুকিয়ে লুকিয়ে প্রায়ই শ্বশুরবাড়ি যায়। বর্ধমানে কিভাবে একদিনেই 
যাতায়াত করা যায়, সে পন্থা তো আমিই ওকে বাৎলে দিয়েছি। এখন পড়ার বইয়ের পাতায় ওর বউয়ের মুখ ভেসে ওঠে। 
রামকমল আউট ! ওকে আর আমার ভয় নেই। বিমলানন্দর শুধু মুখস্থ বিদ্যে। মুখস্থ করতে পারে বটে এক একখানা গোটা 
বই, হিট্রিতে স্ট্রং, ইংলিশেও ভাল, কিন্তু ফিলোসফি ইন্টারপ্রেট করতে পারে না, নিজস্ব চিন্তা নেই, ওর পেপার পড়ে 
দেখেছি, বিমলানন্দকে আমি সমকক্ষ মনে করি না। বাকি রইলি তুই। তুই তো গরিব ! গরিবরা খুব জেদি হয়। জেদের 
বশে তুই যদি ফট করে ফার্স্ট হয়ে যাস, তা হলে আমি মহা মুশকিলে পড়ে যাব ! 
ভরত হাসতে হাসতে বলল, এতজনকে ডিঙিয়ে আমার ফার্স্ট হওয়ার কোনও সম্ভাবনাই নেই । যদি বা অন্য কেউ হয়, 
তাতে তুই মহা মুশকিলে পড়বি কেন? / 


২২৯ 


যাদুগোপাল মাথা ঝাঁকিয়ে. বলল, আমি যাব নিজের জোরে, সম্মানে। লন্ডন পোর্টে জাহাজ থেকে যেই নামব, অমনি 
সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে, এই যে এসেছে, কলকাতার প্রেসিডেন্সি কলেজের এ বছরের ফার্স্ট ক্লাস ফাস্ট ! 

ভরত বলল, বিলেতের সব-কাগজে আগে থেকেই তোর ছবি ছাপা হয়ে যাবে আশা করি । হ্যা রে, যাদু, তোর দিদিমা 
যে তোর বিয়ের কথা বললেন, তোরও বিয়ে নাকি শিগগির ? 

যাদুগোপাল বলল, হ্যা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বিয়ে করছি না। 

তার মানে? 

__ পরীক্ষায় আগে রামকমলের মতন গাড়ল ছাড়া কেউ বিয়ে করে না। আমি অবশ্য পরীক্ষা শেষ হলেও বিয়ে করব 
না। আগে ব্যারিস্টারি পাশ করে এসে প্র্যাকটিস শুরু করব, তারপর । " 

__ কোথা বিয়ে ঠিক হল? 

-_ শুধু তোকেই জানাচ্ছি। আর কারুকে বলবি না বল ! দেখ ভরত, আমাদের এই বয়েসে সকলেরই বিয়ে সম্পর্কে 
একটা স্বপ্ন থাকে। অনেকেরই মেলে না। কিন্তু আমি ঠিক যেমনটি চেয়েছিলাম, তেমন জায়গাতেই আমার বিয়ে হচ্ছে। 
পিরিলির বামুন কাদের বলে জানিস ? 

-_ কার মুখে যেন শুনেছিলাম, জোড়াসাকোর ঠাকুরবাড়ি ? 3 

__ জানিস দেখছি ! এটা কি জানিস, ব্ৰাহ্মসমাজ আজ তিন টুকরো হয়ে গেছে। কিন্তু আমার বাবা কিংবা আমি 
কখনও আদি ব্ৰাহ্মসমাজ ছাড়িনি। আমার আচার্যদেব হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। যতবার ওঁকে দেখেছি, মনে হয়েছে 
ঈশ্বরকোটির মানুষ । ওঁর কাছাকাছি থাকতে খুব ইচ্ছে করে। বাবার সঙ্গে জোড়াসাকোর বাড়ির নাটকে দেখতে গেছি। 

, রবিবাবুমশাইদের সঙ্গে ওঁদের বাড়ির মেয়েরাও নাটকে অভিনয় করে, গান গায়। ও বাড়ির সব মেয়ে 
লেখাপড়া শেখে । অত বড় পরিবার, মেয়ের সংখ্যাও অনেক। তাই মনে মনে ভাবতাম, যদি ওই ঠাকুরবাড়ির কোনও 
মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পাই...কী আশ্চর্যের কথা, ওই বাড়ি থেকেই বাবার কাছে প্রস্তাব এসেছে। 

_- এবার বুঝেছি ! বিলেত ফেরত ব্যারিস্টার কিংবা আই সি এস না হলে ঠাকুরবাড়ির মেয়েদের সঙ্গে বিয়ে হয় না। 
তাই তোর বিলেত যাওয়ার এত গরজ ! y 

_ সেরকম কোনও শর্ত নেই । ওরা এখনই বিয়ে দিতে রাজি। ঠাকুরবাড়ির ছেলেদের জন্য গরিবঘর থেকে সুন্দরী 
পাত্রী খুঁজে আনা হয়। আর মেয়েদের বিয়ে দেওয়ার বেলায় অভিজাত কিংবা উচ্চশিক্ষিত পাত্র চায় । আমার বাবার তেমন 
কিছু নেই বটে, কিন্তু আমার দাদু কিছু সম্পত্তি দিয়ে গেছেন আমার নামে লিখে, তা ওরা জানে। এরপর আমি খ্্যাজুয়েট 
হলেই ওরা খুশি । কিন্তু আমার অন্যান্য ভায়রাভাইরা সবাই বড় বড় চাকুরে বা ব্যবসাদার কিংবা ব্যারিস্টার, আমাকেও 
তাদের সমান হতে হবে । - 

-_ মেয়েটিকে তুই দেখেছিস? 

== স্বর্ণকুমারী দেবীর মেয়ের বিয়ের সময় অভিনয় করতে দেখেছি, দূর থেকে । তার একটা ছবিও আছে আমার 
কাছে। 

-_ ব্যারিস্টারি পাশ করতে তো দু তিন বছর লাগবে । এতদিন তুই অপেক্ষা করবি আর ওর ধ্যান করবি ? 

__ কবিতা লিখব । বিরহ থেকেই তো কবিতা জন্মায়। দেখা যাক, এই দু তিন বছরে আমার কবিত্ব শক্তি জাগে কি না। 

_ হবে, তোর হবে। ওই লাইন কটা বেড়ে লিখেছিস। “তবুও দেখি না কিছু, তবুও শুনি না কিছু, মনে পড়ে তার 
মুখ, তার সেই নিবিড় চাহনি...', দেখ, আমার মুখস্থ হয়ে গেছে। 

এরকম গল্পে গল্পে অনেক রাত হয়ে গেল। পরদিন ব্রাহ্মমুহূর্তেও জাগা হল না, ছোলা আর এখোগুড় খেয়েও দিন শুরু 
করতে হল না। এক ভৃত্য এসে প্রথমে বেলের পানার সরবত এনে ওদের ঘুম ভাঙাল, তারপর এল চা, একটু পরে 
থালাভর্তি ফুলকো লুচি, বেগুন ভাজা ও রসগোল্লা । 

আঠারো ঘণ্টা একটানা অধ্যয়নের সঙ্কল্লও রাখা গেল না, বেলা এগারোটার পর বই মুড়ে রেখে যাদুগোপাল বলল, 
চল, একটু বেরিয়ে আসি। বেশি পড়ে কেউ রাজা হয় না। | 

একতলায় এসে ওরা দিদিমার সঙ্গে দেখা করতে গেল। আজও নীপময়ী সেই ঘরের মাঝখানে সিংহাসনের মতন 
চেয়ারটিতে বসে আছেন, সামনেই একটি জলচৌকিতে বসে মাথায় মস্ত টিকিওয়ালা একজন বামুন তাঁকে মহাভারত পাঠ 
করে শোনাচ্ছে। 

যাদুগোপাল ও ভরত একটুক্ষণ দরজার আড়ালে দাড়িয়ে রইল । নীপময়ী যে খুব মন দিয়ে শুনছেন, তা বোঝা যায় 
তীর দু একটি মন্তব্যে ৷ ব্রাহ্মণকে এক জায়গায় থামিয়ে দিয়ে তিনি বললেন, ভট্চার্যিমশাই, আপনি মুদিতা কার ভাৰ্যা 
বললেন? 

ব্রাহ্মণ বললেন, ‘আপস্য মুদিতা ভার্যা সহস্য পরম প্রিয়’, অর্থাৎ সহ নামে যে অগ্নি ছিলেন, তার পরম প্রিয়তম ভার্যার 
নাম । এই দুজনের মিলনে এক মহাতেজা পুত্র জন্মেছিল। সমস্ত যজ্ঞে পূজিত সেই পুত্রের নাম গৃহপতি... 

পময়ী বললেন, তাহলে গৃহপতি নামে অগ্নির সামনেই সব যজ্ঞ হয়। হ্যা, বুঝলাম, দরজার কাছে কে দাড়িয়ে । 
যাদুগোপাল বলল, দিশ্মা, তুমি মহাভারত শোনো, আমরা একটু বাইরে যাচ্ছি। 

নীপময়ী বললেন, তোর সেই ভরত নামের মানুষ বন্ধুটি কোথায় ? 

ভরত বলল, দিদিমা, আমিও এখানেই আছি। 

নীপময়ী বললেন, নদীতে বেড়াতে যাচ্ছ, সাতার জানো ? 

ভরত বলল, আজ্ঞে হ্যা, জানি। 

নীপময়ী বললেন, যাদু, নবদ্বীপের ঘাটে নামিসনি যেন। ওখানে শাক্ত-বৈষ্ঞবে লাঠালাঠি হচ্ছে শুনেছি। দুপুরের মধ্যে 
ফিরবি, তোদের জন্য খাসির মাংস রান্না হচ্ছে। 

২৩০ 


OR ATCT 0 TCT 
চালাতে পারি। 

ভরত জিজ্ঞেস করল, আমরা যে নদীতে বেড়াতে যাব, তা কি তুই আগেই ঠিক করে রেখেছিলি ? তোর দিদিমা 
জানলেন কী করে? 

যাদুগোপাল বলল, ওইসব প্রশ্ন করিস না, অনেক কিছুরই উত্তর পাওয়া যায় না । নারীজাতির ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রবল, 
ওরা অনেক কিছুই টের পেয়ে যায় । আমি একটি মেয়েকে চিনতাম, সে আপনমনে কথা বলত । তার জন্মের আগের 
অতীত, দূর ভবিষ্যতের কথা বলত । এমন ছিল তার কথা বলার ধরন, ঠিক যেন সে চোখের সামনে অনেক অদৃশ্য কিছু 
দেখতে পায়। 

-_- তোর দিদিমা বুঝি লেখাপড়া জানেন? 

-__ বেশ ভালই জানেন। অন্ধ হওয়ার আগে পর্যন্ত নিজেই মহাভারত পড়তেন। উনি বন্দুক চালাতে পারেন, তা 
জানিস ? আজ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর আগে আমার দিদিমা দাদামশাইয়ের সঙ্গে ঘোড়ায় চেপে শিকারে যেতেন । নিজে 
হরিণ মেরেছেন | লোকে বলে, ঠাকুরবাড়ির ছেলে জ্যোতিরিন্দরনাথ তীর স্ত্রী কাদস্বরীকে নিয়ে ঘোড়ায় চেপে ময়দানে হাওয়া 
খেতে গিয়েছিলেন । তাতেই হুলুস্থল পড়ে গিয়েছিল । কিন্তু সে মোটে একবার না দুবার । সবাইকে চঙ্ঈকে দেওয়াই ছিল 
উদ্দেশ্য । আমার দিদিমা কত আগে ঘোড়ায় চড়ে বেরিয়েছেন। কলকাতার বড় বড় পরিবারের এই সব ঘটনা নিয়ে কত 
ধুমধাড়াক্কা হয়, এখানকার মতন ছোট জায়গার কত কী ঘটে, কেউ খবরও রাখে না। 

__ উনি ঘোড়ায় চাপতেন, সেজন্য ওঁর নিন্দে হয়নি ? 

= দু চারজন আড়ালে কিছু টিপ্লনি কেটে থাকতে পারে। কিন্তু সামনে বলার সাহস ছিল না। আমাদের কৃষ্ণনগরের 
দিন455/548815710541/57945 
তা 7 

-_ হ্যা রে যাদু, নবদ্বীপে মহাপ্রভু শ্রীচেতন্য জন্মেছিলেন না ? গিরিশবাবুর নাটকে সেরকমই তো দেখিয়েছে। 
সেখানেও মারামারি হয় ? তোর দিদিমা বললেন__ 

-- শ্রীচৈতন্য অত করে মানুষে মানুষে ভালবাসার কথা বলে গেলেন, তাতে ফল হল কী ? নবদ্বীপে বরাবরই 
শাক্তদের প্রাধান্য । ওই শাক্তদের উৎপাতেরই মহাপ্রভু নীলাচলে চলে গেছিলেন। এখনও নবদ্বীপের শাক্তরা সুযোগ পেলেই 
বোষ্টমদের ধরে ধরে পেটায়। আমরা অবশ্য ওদিককার ঘাটে নেমে দেখব কেমন মারামারি চলছে । আমাদের কে কী করবে? 

ওদের বাড়ি থেকে নদী বেশ দূর। সে পর্যন্ত ওরা গল্প করতে করতে হেঁটেই চলে গেল । এখানকার ঘাটে 
যাদুগোপালের মামাবাড়ির একটা নিজস্ব নৌকো বীধা থাকে । মাঝিটি যাদুগোপালকে চেনে । যাদুগোপাল অবশ্য মাঝিটিকে 
সঙ্গে নিল না, সে নিজেই নৌকো চালাতে চায় । | 

আষাঢ় মাসের মেঘলা আকাশ, রোদ্দুরের তাপ নেই । এখনও পুরোপুরি বর্ষা নামেনি বলে নদী এখানে কিছুটা শীর্ণ । 
যাদুগোপাল বেশ ভালই বইঠা চালাতে জানে। ছোট একটা নৌকো নিয়ে সে নদী পার হচ্ছে কোণাকুনি। একসময় সে গান 
ধরল : 


র করে একজনা... 

ভরত জিজ্ঞেস করল, এটাও তুই বানালি নাকি ? 

যাদুগোপাল ভ€সনা করে বলল, তুই কিছুই জানিস না। এ লালন ফকিরের গান । চল, একদিন তোকে লালনের 
আখড়ায় নিয়ে যাব। হিন্দু-মুসলমান দু'জাতেরই অনেক ভক্ত আছে ওর । লালন শুকনো উপদেশ দেয় না, নতুন নতুন গান 
বেঁধে শোনায় । লিখতে পড়তে পারে না, মুখে মুখে গান বাধে, এলেম আছে মানুষটির । 

ভরত অন্যমনস্ক হয়ে একটু কাত হয়ে জলে হাত রেখেছে। দু'পাশ দিয়ে অনবরত যাচ্ছে খেয়ার নৌকো । কলকাতার 
তুলনায় এখানকার গঙ্গার জল অনেক নির্মল, মুখ দেখা যায়। সেদিকে তাকিয়ে ভরত বলল, আমি কথা দিচ্ছি যাদু, 
পরীক্ষায় আমি কিছুতেই ফার্স্ট হব না, তুই-ই হবি, তুই বিলেত যাবি। 

যাদুগোপাল হেসে বলল, আমাকে দয়া করছিস নাকি ? চৈতন্যদেবের জীবনীতে এইরকম কী একটা গল্প আছে না? 
ফরগেট ইট, ব্রাদার । তোর একটুখানি পড়াশুনো দেখেই বুঝে গেছি, আমাকে ছাড়াবার ক্ষমতা নেই ৷ তবে সেকেন্ড হবার 
চেষ্টা কর। সেকেন্ড হলেও ভালো চাকরি পাবি। 

নবহ্বীপের ঘাটে কোন্দল-কাজিয়ার কোনও চিহ্ন নেই। লোকজন আসছে যাচ্ছে, বুক-জলে দাড়িয়ে কেউ কেউ স্তব 
পাঠ করছে, দুরন্ত কিশোরেরা মেতে আছে হুটোপাটির খেলায় । মনে হয় যেন চৈতন্যদেবের আমল থেকে বিশেষ কিছুর 
পরিবর্তন হয়নি । এই যে কিশোররা দুরস্তপনা করছে, হয়তো ওদেরই একজনের নাম নিমাই ৷ নৌকো বেঁধে ওরা নবদ্বীপ 
শহরটি খানিকটা ঘুরে এল । তেমন দর্শনীয় কিছুই নেই। 

ফেরার পথে, নবদ্বীপের দিকেই গঙ্গার ধারে একটা বিশাল বটগাছের ধারে নৌকো থামাল যাদুগোপাল । গাছটির 
অনেকখানি শিকড় ও ঝুড়ি নেমে এসেছে জলে । খানিকটা উঁচুতে একটি খড়ের চালের বাড়ি, খুঁটোর সঙ্গে গরু বাধা, 
একজন দীর্ঘকায় ব্যক্তি রোদ্দুরে বসে তেল মাখছে। যাদুগোপাল হাক দিয়ে বলল, হরুজ্যাঠা, ভালো আছেন? 

লোকটি চোখ সঙ্কুচিত করে দেখল, চিনতে পারল না, একটু এগিয়ে এসে বলল, কে? ওঃ হো, যাদু, কবে এলে? মা 
ঠাকরুন কেমন আছেন? 


২৩১ 


সাধারণ কিছু কুশল সংবাদ বিনিময়ের পর আবার নৌকো ছেড়ে দিল যাদুগোপাল । এখন তার ঠোটে বিরক্তির রেখা, 
দু'চোখে ঘৃণা । একটুক্ষণ চুপ চাপ থাকার পর সে বলল, খুনীদের শাস্তি হয়, অথচ এই সব মানুষদের শাস্তি হয় না। 

ভরত বলল, সে কি? গলায় পৈতে দেখলাম, এই লোকটি খুনী নাকি? 

যাদুগোপাল বলল, তার চেয়েও অধম ৷ এই হরমোহন এককালে আমার মামার বাড়ির পুরুত ছিল। তোকে খানিক 
আগে একটি মেয়ের কথা বললাম না, যে মেয়েটির মাঝে মাঝে ঘোর হতো, অতীত কিংবা ভবিষ্যৎ সম্পর্কে নানান অদ্ভূত 
কথা বলত। সে এই হরমোহনের মেয়ে । বাবার সঙ্গে আমাদের বাড়িতে আসত প্রায়ই । সাত-আট বছর বয়েস থেকে ওকে 
দেখছি, ফুটফুটে সুন্দর চেহারা, মিষ্টি গলায় স্বর, মাঝে মাঝে কোনও ফুলগাছের দিকে কিংবা জলের দিকে এক দৃষ্টিতে 
তাকিয়ে থাকত । তারপর আপনমনে কথা বলত । অনেকে বলত, ওর মাথার একটু দোষ আছে । আসলে তা নয়, মেয়েটি 
ছিল অতিরিক্ত কল্পনা প্রবণ, মোটেই সাধারণ মেয়ের মতন নয়। উচিত ছিল ওকে একটু বেশি যত্ন করা, ওকে একটু 
লেখাপড়া শেখানো । আমার দিদিমা মেয়েটিকে খুব পছন্দ করতেন, চেয়েছিলেন নিজের কাছে রেখে ওকে মানুষ করবেন । 
হরমোহন রাজি হয়নি। পাগল মেয়ের তাড়াতাড়ি বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। তোকে যেমন এবারে নিয়ে 
এসেছি, সেই রকম দ্বারিকাও-আমার সঙ্গে বেশ কয়েকবার এখানে বেড়াতে এসেছে ৷ দ্বারিকা দেখেছিল মেয়েটিকে, 
দ্বারিকাও রোমান্টিক স্বভাবের তুই জানিস, মেয়েটির কথাবার্তা শুনে সে মুগ্ধ হয়েছিল৷ মেয়েটার বয়েস তখন এগারো, 
হরমোহন এক দোজবরের 'সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলেছে, শুনে দ্বারিকা দুম করে বলে বসল, সে ওই মেয়েটিকে বিয়ে 
করতে চায় । সেই বিয়ে হলে মেয়েটা বেঁচে যেত, কিন্তু হরমোহন রাজি হল না। 

ভরত বলল, দ্বারিকা এখানে এসে একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল ? আমাকে কখনও এসব বলেনি । লোকটা 
রাজি হল না কেন? 

যাদুগোপাল বলল, যে বুড়োর সঙ্গে বিয়ে ঠিক করেছিল, তার কাছে ওর কিছুটা জমি বন্ধক ছিল । মেয়ের থেকে জমির 
দাম বেশি ৷ দ্বারিকা তখনও মামাদের সম্পত্তি পায় নি, বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয়, সাধারণ অবস্থা, কিন্তু তাতে কী, 
লেখাপড়া শিখে সে নিজের পায়ে দীড়াতই । হরমোহন খুঁত ধরল যে দ্বারিকারা ভঙ্গ কুলীন, ওদের সঙ্গে বিবাহ সম্পর্ক হয় 
না। 

ভরত বলল, তোদের এখানে এত জাতপাতের ব্যাপার আমি এখনও বুঝিই না । ভঙ্গ কুলীন আবার কী ? 

যাদুগোপাল বলল, মেয়েটির নাম ছিল বাসন্তী । ওর বিয়ের কয়েক দিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, হ্যারে বাসি, 
তুই তো অনেক কিছু বলতে পারিস। বল তো তোর এই বিয়ে কেমন হবে? তোর স্বামী কেমন মানুষ হবে ? বাসন্তী একটা 
গাদা ফুলের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, আমি ভাসতে ভাসতে, ভাসতে ভাসতে চলে যাব, এই গঙ্গা ছেড়ে 
আরও বড় এক গঙ্গায়... । ঠিক মিলে গিয়েছিল ওর কথা । ওর বুড়ো বরটা দু'বছরের বেশি বাচেনি। দেখতে শুনতে ভালো 
কোনও মেয়ে যদি বালবিধবা হয়, তা হলে এই সব মফঃস্বলে, গ্রামে গঞ্জে তার কি দশা হয় তা তো তুই জানিস না। হয় 
তাকে কাশীতে পাঠিয়ে দেওয়া হয়, না হলে লোভী পুরুষরা তাকে নষ্ট করে। বাসন্তীকে নিয়ে প্রথমে পালাল এক সুপুরির 
ব্যবসায়ী, তারপর হাত বদল হতে হতে কয়েক বছর পর তার স্থান হল কলকাতার বেশ্যা পাড়ায় । এই গঙ্গা ছেড়ে আর 
এক বড় গঙ্গার ধারে কলকাতা শহরে। 

ভরত বলল, বিয়ের সময় তুই বাধা দিতে পারিসনি ? 

যাদুগোপাল বলল, আমি বাধা দেব কী করে? মেয়ের বাপ যদি অন্যায় করে । তাকে বাধা দেবার মতন কোনও আইন 
আছে ? আমার প্রায়ই ইচ্ছে করে, ওই হরমোহন ভট্চাজকে মুখের ওপর শুনিয়ে দিই, তোমার মেয়ে এখন হাড়কাটার 
গলির বেশ্যা। তোমার জাত এখন রইল কোথায় ? প্রত্যেকবার আসি, কিন্তু মুখ ফুটে বলতে পারি না ! 

একটু থেমে, যাদুগোপাল আবার বলল, হাড়কাটার সেই বাসন্তীর নাম এখন বসন্তমঞ্জীরী ! 

তরতের মুখ রক্তশূন্য হয়ে গেল। এতক্ষণ এই কাহিনীর মেয়েটির অবয়ব সে দেখতে পাচ্ছিল না, এবার তার চোখের 
87755895775 
ডাক নাম |] 

_ ভরত বলল, যাদু, তুই জানিস কি, হাড়কাটার গলিতে, এখন দ্বারিকা....ওই বসন্তমঞ্জরীকে আলাদা করে রেখেছে। 

যাদুগোপাল বলল, জানি । তুই একদিন দ্বারিকার সঙ্গে গিয়েছিলি, তাও শুনেছি। দ্বারিকা কিছুই বলতে বাকি রাখে না 
আমার কাছে। সেই দুজনের মিলন হল, মাঝখান থেকে মেয়েটাকে কিছু পোকায় খেয়ে গেল। দ্বারিকা কি আর ওকে 
সামাজিক ভাবে গ্রহণ করতে পারবে? 
রক এরপর কিছুক্ষণ কেউ কোনও কথা বলল না। জলে বইঠা ফেলার ছপ ছপ শব্দ হতে লাগল । দু'জনের চিন্তার কোনও 

নেই। 

অন্য পারে পৌঁছে নৌকো বাধতে বাধতে যাদুগোপাল জিজ্ঞেস করল, ভরত, তুই তোর ভবিষ্যৎ সম্পর্কে কী ঠিক 
করেছিস? 

ভরত শূন্য চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ৷ তারপর আস্তে আস্তে মাথা নেড়ে বলল, কিছু না ! 

এখানে এস প্রথম দিনটায় যে-রকম ভালোলাগায় আচ্ছন্ন হয়েছিল ভরত, তা. হঠাৎ মুছে গেল৷ এখানে এসেও যে 
বসন্তমঞ্জরীর নাম উত্থাপিত হবে, তা তার সুদূর কল্পনাতেও ছিল না। বসন্তমঞ্জরী আর ভূমিসূতা একই । ভূমিসূতাকে সে 
কিছুতেই নষ্ট হতে দেবে না। এর মধ্যেই ভূমিসৃতা যদি কোনও বিপদে পড়ে, ভরতের কাছে ডাক পাঠায় ? সে স্বার্থপরের 
মতন কৃষ্ণনগরে বসে থেকে মামাবাড়ির আদর খাচ্ছে? 

ভরতের মুস্কিল এই, সে যে অন্য কাকুর কাছে নিজের মনের কথা প্রকাশ করতে পারে না ! দ্বারিকা কিংবা 
যাদুগোপাল কত অনায়াসে নিজেদের সব কথা বলে দেয়। ভরত এ পর্যন্ত ভূমিসৃতার কথা কারুকে জানায় নি। এক 
একবার খুব ইচ্ছে করে, যাদুগোপালের কাছে সব কিছু খুলে বলে পরামর্শ নিতে । কিন্তু কিছুতেই তার মুখ ফোটে না। 


২৩২ 


সে রাত এবং পরদিন সকালেও দু'জনে কোমর বেঁধে পড়াশুনো করতে বসূল বটে, কিন্তু ভরত টের পেল, তার কিছু 
সুবিধে হচ্ছে না। যাদুগোপালের পদ্ধতিটা তার নিজস্ব । সে প্রায় ঘণ্টা খানেক গভীর মন দিয়ে পড়ে, একটা কথাও উচ্চারণ 
করে না, তারপর কিছুক্ষণ চিত হয়ে চোখ বুজে থাকে, যেন অধীত পৃষ্ঠাগুলি সে মনে গেঁথে নিচ্ছে। খানিকবাদে একটু রঙ্গ- 
| পর a দে গড পালেরই কবিতার লাইন, 'তবুও দেখি না কিছু 

ভরত যে পারছে না। তার মনে পড়ছে বারবার যাদুগোপালের র , ‘তবুও না কিছু, তবুও 
শুনি না কিছু, মনে পড়ে তার মুখ, তার সেই নিবিড় চাহনি !" 

$, ভরতকে অবিলম্বেই কলকাতায় ফিরে যেতে হবে। 


॥৫৩ ॥ 


স্বর্ণকুমারী ‘ভারতী’ পত্রিকার ভার নিয়ে পত্রিকার চরিত্রটাই বদলে দিলেন অনেকখানি ৷ তিনি ব্যক্তিতৃময়ী রমণী, 
অপরের কথা শুনে চলার পাত্রী নন। আগে দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথের প্রশ্রয়ে রবি নিজেই নানারকম রচনায় এই 
পত্রিকার অনেকগুলি পৃষ্ঠা ভরিয়ে দিত। অন্তরালবাসিনী হয়েও কাদম্বরীই ছিলেন এই পত্রিকার প্রধান চালিকাশক্তি, আর 
তীর প্রিয়তম লেখক রবি। এখন ভারতীয় পৃষ্ঠার রবির লেখা ক্রমশই কমে আসছে। স্বর্ণকুমারীর বাড়িতেও সাহিত্যের 
আড্ডা বসে, রবি সেখানে যায় মাঝে মধ্যে । সে সুক্্মভাবে অনুভব করে, তার সাহিত্যপ্রতিভা সম্পর্কে তার দিদির যেন খুব 
একটা আস্থা নেই। দিদিই সব আলোচনার মধ্যমণি হয়ে থাকতে চান। 

সে বাড়িতে সাহিত্যিক পরিমণ্ডল ছাড়াও খানিকটা রাজনৈতিক আবহাওয়া টের পাওয়া যায়। জানকীনাথ ঘোষাল স্ত্রীর 
সব রকম উদ্যোগে সাহায্য করে যান, এ ছাড়া তিনি কিছু কিছু রাজনৈতিক ক্রিয়াকাণ্ডে জড়িয়ে পড়েছেন ।-তিনি-ইন্ভিয়ান 
ন্যাশনাল কংগ্রেসের ব্যাপারে খুব উৎসাহী । বোস্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান করতে গিয়েছিলেন। 

তত ত যা OE 
ধারণা নেই। 

থ বন্দ্যোপাধ্যায়কে কারারুদ্ধ করার পর ছাত্র বিক্ষোভ যেভাবে ফেটে পড়েছিল তার জের এখনও থামেনি । 
পত্র- ও বিভিন্ন জনসভায় সরকারি নীতি এবং ইংরেজ রাজপুরুষদের ক্ষমতার অপব্যবহারের সমালোচনা হয় 
প্রায়ই। সুরেন্্রনাথ এবং আনন্দমোহন বসু ছাত্রদের মধ্যে দারুণ জনপ্রিয়, ছাত্ররা এঁদের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনে 
যাওয়ার জন্য ফুঁসছে। সুরেন্দ্রনাথ সারা ভারতে ঘুরে ঘুরে অন্যান্য প্রদেশের নেতাদের সঙ্গে আলোচনা করতে লাগলেন, 
ছোট ছোট সভায় জনমত সংগঠনেরও চেষ্টা চলতে লাগল । কলকাতায় মধ্যবিত্ত ও বুদ্ধিজীবি শ্রেণীর ইন্ডিয়ান 

নামে একটি সংস্থা আছে, সেটাকে তিনি কাজে লাগাতে চান। ব্রিটিশ ইন্ডিয়ান আসোসিয়েশন নামে 
জমিদার ও ব্যবসায়ী শ্রেণীরও একটি সংগঠন আছে, মুসলমানদের আছে সেন্ট্রাল মহামেডান আ্যাসোসিয়েশন। সুরেন্দরনাথ 
বুঝতে পেরেছিলেন, এই সব দলকে একসঙ্গে মেলীতে না পারলে জাতীয়বাদ দৃঢ় হতে পারে না। সব দলগুলি একত্র 
সঙ্বদ্ধ হলেই ব্রিটিশ সরকারের টনক নড়বে। | 

এই উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বছর তিনেক আগে কলকাতায় একটি জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনফারেন্সের আয়োজন 
করেছিলেন। গত বছর আরও বড় আকারে তিনি সেই ন্যাশনাল কনফারেন্সে বসাবার আয়োজন করছিলেন এখানে, এর 
মধ্যে একটি কাণ্ড ঘটে গেল। 

মাদ্রাজে থিয়োসফিস্টদের একটা বড় আখড়া আছে। এই থিয়োসফিস্টদের মধ্যে ভারত-প্রেমিক এবং ভারতের 
আধ্যাত্মিক এতিহ্য সম্পর্কে শ্রদ্ধাশীল শ্বেতাঙ্গদের সংখ্যা অনেক। এঁদের মধ্যে একজন হলেন, সম্প্রতি অবস্রপ্রাপ্ত ভারত 
সরকারের সচিব আ্যালান অক্টাভিয়ান হিউম । তিনি অনেকদিন ধরেই এ দেশে আছেন, তিনি ভারতীয়দের প্রতি 
সহানুভূতিশীল বটেন, তবে প্রায়ই সিপাহি বিদ্রোহের দুঃস্বপ্ন দেখেন। তীর ধারণা, হঠাৎ যে কোনওদিন ভারতে আবার 
একটা গণ-বিদ্রোহ ফেটে পড়বে। এ দেশে এখন শিক্ষিতের সংখ্যা বাড়ছে, এবারে বিদ্রোহের নেতৃত্ব দেবে শিক্ষিতরাই। 
সুতরাং শিক্ষিত যুব-সম্প্রদায়ের মন অন্য দিকে ফেরানো দরকার। হিউম ভাবলেন, যদি সর্বভারতীয় একটা সংগঠন করা 
যায়, যেখানে ভারতীয় সমাজের নেতারা তাদের অভাব-অভিযোগের কথা ব্যক্ত করবেন, সরকারের কাছে আবেদন-নিবেদন 
করবেন, সরকারও সহৃদয়ভাবে বিবেচনা করে কিছু কিছু ব্যাপারে অন্তত শাসনের মুঠি শিথিল করেন, তা হলে উভয় 
পক্ষেরই মঙ্গল। 

হিউম তার এই প্রস্তাবটি থিয়োসফিক্যাল সোসাইটির এক বার্ষিক সম্মেলনে উত্থাপন করলেন । অধিকাংশের সম্মতিতে 
ঠিক হল যে সে বছরই পুনায় একটা সর্বভারতীয় সম্মেলন হবে। হিউম অবশ্য গোপনে গোপনে এই প্রস্তাবটি নিয়ে সর্বোচ্চ 
ইংরেজ শাসক মহলের সঙ্গেও আলোচনা করেছেন । কেউ খুব একটা গুরুত্ব দেয়নি । কেউ কেউ সন্দেহের চোখে দেখেছে, 
কেউ বলেছে চেষ্টা করে দেখতে পার, আবার কেউ বলেছে, ওই হিউম লোকটার মাথায় ছিট আছে ! 

যাই হোক, পুনরায় সম্মেলনের প্রস্তুতি চলতে লাগল, হিউম কলকাতায় এলেন বাংলার নেতাদের সঙ্গে আলোচনা 
করার জন্য । কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাংলায় যিনি সবচেয়ে পরিচিত রাজনৈতিক নেতা, যিনি একই উদ্দেশ্যে ন্যাশনাল 
কনফারেন্সের আহ্বান করেছেন, সেই সুরেন্দ্রনাথের সঙ্গে হিউম দেখাই করলেন না । তিনি পরামর্শ করে গেলেন উমেশচন্দ্ 
0555075555598541557557558852 

সব জানলেন। 


প্রথম আলো (১ম)_-৩০ ২৩৩ 


কংগ্রেসের জন্মলগ্নেই দলাদলির ইঙ্গিত আছে। সুরেন্দ্রনাথ একদিন দক্ষিণ ভারতের হিন্দু পত্রিকা পড়ে জানলেন যে 
পুনরায় ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন নামে একটি সবভারতীয় সম্মেলন হচ্ছে। তিনি বা আনন্দমোহন নিমন্ত্রিত তো ননই, 
সময়টাও এমন যে রবাহৃত হয়েও তাঁরা সেখানে যোগ দিতে পারবেন না। কারণ সুরেন্দ্রনাথ কলকাতায় ওই একই সময়ে 
ন্যাশনাল কনফারেন্সের ব্যবস্থা করে ফেলেছেন আগে থেকেই। সেটা পরিত্যাগ করে তার যাবেন কী করে ? বিভেদের 
রেখা স্পষ্ট । যেন মনে হয়, সুরেন্ত্রনাথের মতন সে সব নেতা আগে থেকেই ইংরেজ সরকারের রোষাভাজন, পুনার সম্মেলন 
তীদের এড়িয়ে যেতে চায় 

সম্মেলনটি অবশ্য শেষ পর্যন্ত পুনায় হল না, হঠাৎ সেখানে কলেরা শুরু হয়ে গেল। তাড়াহুড়ো করে সম্মেলনের স্থান 
বদলানো হল বোস্বাইতে । গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের এই সমাবেশে প্রতিনিধির সংখ্যা ৭২, এঁদের মধ্যে দু'জন 
মাত্র মুসলমান । হিউম এই সম্মেলনের নাম দিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ান, প্রতিনিধিরা তা বদলে দিয়ে নাম 
রাখলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, হিউমের প্রস্তাবে সভাপতি করা হল ব্যারিস্টার উমেশচন্ত্র বন্দ্োপাধ্যায়কে । ঠিক হল, 
বছরে একবার এই কংথেসের অধিবেশন বসবে ভারতের কোনও শহরে । 

এ বছর দ্বিতীয় কংগ্রেসের অধিবেশন হচ্ছে কলকাতায় । দূরদর্শী সুরেন্দ্রনাথ বুঝলেন যে এখন উপদলীয় কোন্দল 
কিংবা নেতৃত্বের লড়াইয়ের সময় নয়। বোস্বাই কংগ্রেসে যে-সব প্রস্তাব নেওয়া হয়েছে তা তীর ন্যাশনাল কনফারেন্সেরই 
অনুরূপ । বোস্বাইতে যে-সব প্রতিনিধি যোগ দিয়েছিলেন, তারা অধিকাংশই মাদ্রাজ ও বোস্বাইয়ের | উদ্দেশ্যের যখন মিল 
আছে, তখন ভাগাভাগি করা মুর্খতা। বরং বোম্বাই-মাদ্রাজের নেতাদের সঙ্গে বাঙালিরাও মিলিত হলে সংগঠন অনেক 

হবে । বোশ্বাইতে যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তা নিয়ে তিনি কোনও উচ্চবাচ্য করলেন না। সদলবলে 
কলকাতার কংগ্রেসে যোগ দিতে রাজি হয়ে গেলেন। 

জামাইবাবুর কাছ থেকে রবি এসব শোনে কিন্তু নিজে এই সব সভায় যোগ দেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ বোধ করে 
না। তার মনে হয়, সবটাই যেন কথার , উচ্চ ইংরেজি শিক্ষিতদের বাকচাতুর্যই প্রধান হয়ে ওঠে । সাধারণ মানুষের 
সঙ্গে এর যোগ কোথায় ? সিভিল সার্ভি পরীক্ষা শুধু ইংল্যান্ডে নয়, একযোগে ভারতেও অনুষ্ঠিত হওয়া উচিত এবং 
পরীক্ষার্থীদের বয়েস বাড়াতে হবে, কংগ্রেসের এই অন্যতম দাবিতে দেশের অবস্থার কী হেরফের হবে? ইংরেজি শিক্ষিতের 
সংখ্যা যত বাড়ছে তত চাকরি কমে যাচ্ছে, আরও চাকরি আদায়কে কেন্দ্র করেই যেন এখনকার রাজনীতি। সরকারের 
কাছে সব আবেদন বা দাবির মধ্যেই যেন ভিক্ষের সুর । 

রবি অবশ্য কলকাতায় আসন্ন কংগ্রেসে অধিবেশনে গান গাইতে রাজি হয়েছে। 

কংগ্রেস প্রতিষ্ঠার পর তাতে যোগ দেওয়ার জন্য কয়েকজন নেতাগোছের লোক গিয়েছিলেন বিদ্যাসাগর মশাইয়ের 
কাছে। সব শুনে সেই বৃদ্ধা সোজাসুজি একটা প্রশ্ন করলেন, বাপু হে, দেশের স্বাধীনতা পেতে গেলে শেষ পর্যন্ত যদি 
তলোয়ার ধরতে হয়, তোমরা রাজি আছ? 

নেতারা তো-তো করতে লাগলেন। স্বাধীনতা, তলোয়ার...এসব কী ? এ যে রাজদ্রোহমূলক কথাবার্তা । 

বিদ্যাসাগর নেতাদের ওই অবস্থা দেখে বললেন, তা হলে আমাকে বাদ দিয়েই তোমরা এই কাজে এগোও ! 

তীরা চলে যাওয়ার পর বিদ্যাসাগর অন্যদের দিকে তাকিয়ে বলেছিলেন, বাবুরা কংগেস করছেন, আস্ফালন করছেন, 
বক্তৃতা করছেন, ভারত উদ্ধার করছেন । দেশের হাজার হাজার লোক অনাহারে প্রতিদিন মরছে, সেদিকে কারও চোখ নেই ৷ 
রাজনীতি নিয়ে কী হবে ? যে দেশের লোক দলে দলে না-খেয়ে প্রত্যহ মরে যাচ্ছে, সে দেশে আবার রাজনীতি কী ? 

রবিও ইংরেজদের বিরুদ্ধে তলোয়ার ধরার পক্ষপাতী নয় ।-আয়াীল্যান্ডে ইংরেজরা যে অত্যাচার করছে তার প্রতিরোধ 
করার জন্য আইরিশর বোমা-বন্দুক ব্যবহার করে, ইংরেজের ঘরে ডায়নামাইট পাঠায় । খ্রিস্টান সভ্যতার ভান করে যারা 
পশুবলের উপাসক, যারা অসহায়ের ওপর অকাতরে অত্যাচার চালায়, তাদের কড়া ধরনের মুষ্টিযোগ দেওয়াই দরকার । 
কিন্তু আইরিশরা যা পারে, ভারত তা পারে না। কারণ মুষ্টিযোগ্য চিকিৎসায় ভারতের ব্যুৎপত্তি নেই। এ দেশের সব 
মানুষের মধ্যে আত্মমর্যাদা জ্ঞান জাগিয়ে তোলাই জাতির উন্নতির প্রকৃষ্ট উপায় । যার আত্মমর্যাদা জ্ঞান আছে, সে কখনও 
অন্যায় মেনে নেয় না। | 

এ দেশের মানুষের সেই আত্মমর্যাদাজ্ঞান জাগাবার জন্য যার যার নিজস্ব ক্ষেত্রে কাজ করে যেতে হবে। রবির মনে 
হয়, একজন লেখকের কাজ তার ভাষা ও সাহিত্যে উন্নতির জন্য এমনভাবে আত্মনিয়োগ করা, যাতে সাধারণ মানুষের 
কাছে সেই ভাষা ও সাহিত্য শ্রদ্ধা ও গর্বে বিষয় হয়ে উঠতে পারে। 

রবি ইদানীং 12777815187 গদ্য ও নাটক রচনা এবং বন্ধুদের সঙ্গে 
সাহিত্য-বিষয়ক আড্ডাই তার সবচেয়ে প্রিয়, কিন্তু ব্রাহ্মসমাজের সম্পাদক হিসেবে তাকে ব্যস্ত থাকতে হয়, টুচড়োয় বাবার 
কাছে নির্দেশ নিতে যেতে হয় প্রায়ই । এই সব ঘোরাঘুরির সময় সাধারণ, দরিদ্র মানুষদের দিকেও তার চোখ পড়ে। 
দারিদ্য, অশিক্ষা, কুসংস্কারের ভারে জর্জরিত মানুষদের মুখগুলি দেখে সে পীড়িত হয়। এ দেশে দুর্ভিক্ষ লেগেই আছে, 
কিছুদিন আগে বীরভূম-বীকুড়ায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়ে গেল, তখন রবি অনুভব করেছিল দুর্তিক্ষক্িষ্ট ওই সব মানুষদের জন্য 

কবিতা রচনাই যথেষ্ট নয় । আগে মানুষগুলোকে বাঁচানো দরকার ৷ রবি টাদা তোলার জন্য তৎপর হয়েছিল, 
ব্রাহ্মসমাজের পক্ষ থেকে সাহায্য পাঠানো, ওদের সমস্যার স্থায়ী সমাধানের জন্য রবি আরও খানিকটা এগিয়েছিল। ঠাকুর 
পরিবারের নতুন একটা জমিদারি হয়েছে সুন্দরবন অঞ্চলে। এমনকি তাদের বাড়ি ঘর নির্মাণ ও কৃষির সরঞ্জামেরও ব্যবস্থা 
করে দেওয়া হবে। কিন্তু তাতে বিশেষ সাড়া পাওয়া গেল না। বাঙালিদের এমনই অদ্ভুত স্বভাব, তারা নিজের রাড়িতে 
সাদি লা তবু দূরে কোথাও যাওয়ার ঝুঁকি নিতে চায় না। বিপদ দমন করার প্রচেষ্টার বদলে নিশ্চেষ্ট মৃত্যুতেও 
তারা 

কাশিমবাজারে রানী স্বর্ণময়ী প্রতিদিন দু হাজার লোককে আহার দিতে প্রস্তুত ছিলেন । কিন্তু বাকুড়া-বীরভুম থেকে 
তেমন কেউ গেল না। তাদের পথ-খরচ দেওয়া হবে, তবু তারা ঘর ছেড়ে যাবে না। 


২৩৪ 


দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে কাজ করতে গিয়ে রবির এই প্রথম উপলব্ধি হল, ক্ষুধা কি সাজ্ঘাতিক বস্তু । অন্যান্য অনেক 
বিপদ মানুষের মনুষ্যত্ব জাগিয়ে তোলে, কিন্তু খিদেয় মনুধ্যত্ব দূর হয়ে যায়। খিদের সময় মানুষ যেন অত্যন্ত একটা ক্ষুদ্র 
গত দা মা মনা বাদ কক সহ আয বাল রা হয়ে যায়, 
মানুষ তখন এমন দীন ! 

আরও একটি ব্যাপার রবির চোখে পড়ল। শহরের কত মানুষের বাড়িতে অন্ন উদ্বৃত্ত হয়। বিয়ে, অন্নপ্রাশন ইত্যাদি 
অনুষ্ঠানে কত খাদ্যের অপচয় যে হয় তার ঠিক নেই, রাস্তায় ফেলে দেওয়া হয় বাসি ভাত, লুচি, মাংস, তখন ক্ষুধিত 
মানুষদের কথা এই সব শহরবাসীর মনে পড়ে না। আবার এই সব লোকেরাই রাজনীতি করতে গিয়ে জ্বালাময়ী বক্তৃতা 
দেয়, দেশের মানুষের দুঃখে কেঁদে বুক ভাসায় । রাজনীতির মধ্যে এত ভণ্ডামি থাকলে তাতে দেশের উপকার হবে কী করে? 
বিদ্যাসাগরমশাই তো বলেছেন ! পু 

‘বালক’ নামে পত্রিকা বার করেছেন, এখন রবি সেই কাগজেই বেশি লেখে। বস্তুত আগে “ভারতী'র 

জন্য যে-সব কর্তব্য পালন করতে হত, এখন রবিকে ‘বালক’ এর জন্য সে সবই করতে হয়। জ্ঞানদানন্দিনীর বাড়িতেই সে 
সবচেয়ে স্বস্তি বোধ করে। তেরো বছর বয়স্ক বিবিও তাকে একদিনের জন্যও চোখের আড়াল করতে চায় না। বিবি 
নানারকম দৌরাত্ম্য করে.তার এই রবিকার ওপর | যখন তখন সে রবির নাক টিপে দেয়, চিমটি কাটে, রবি অন্যদের সঙ্গে 
বেশিক্ষণ কথা বললে বিবি. পেছন থেকে এসে রবির গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ে । সুন্দর ডাগর চেহারা হয়েছে বিবির । 
কখনও সে মেমসাহেবদের মতন স্কার্ট পরে, কখনও শাড়ি। পড়াশুনোয় যেমন সে মেধাবিনী, তেমনি গানের গলা । রবিকে 
সে নানান আদরের নাম ধরে ডাকে । তার সবচেয়ে প্রিয় নাম বুজি। রবি কোনওদিন দেরি করে এলে বিবি দৌড়ে গিয়ে 
তার গলা জড়িয়ে বলতে থাকে, বুজি, বুজি, বুজি, এতক্ষণ কোথায় ছিলে ? 

সাহিত্য বিষয়ক সভা-সমিতিতৈ গেলে রবি প্রায়ই বিবিকে সঙ্গে নিয়ে যায় । অপরাপর পুরুষরা মুগ্ধ বিস্ময়ে এই রূপসী 
কুমারীটিকে দেখে । ঠাকুরবাড়ির মেয়েদের এখন আর কম বয়েসে বিয়ে হয় না। স্বর্ণকুমারীর মেয়ে সরলা এনট্রান্স পাস 
করল, তার বিয়ের কথা চিন্তাই করা হয় না। আর এক দাদার মেয়ে প্রতিভা, রূপে-গুণে সর্বগুণান্বিতা, তার বয়েস কুড়ি 
পার হয়ে গেল । রবি অবশ্য তার বন্ধু, ব্যারিস্টার আশু চৌধুরীর সঙ্গে প্রতিভার ঘটকালির চেষ্টা আছে। 

বিবি আর রবির স্ত্রী মৃণালিনী প্রায় একই বয়েসী ৷ কিন্তু মৃণালিনী তার সর্বক্ষণের সঙ্গিনী হতে পারে না। বাইরে 
বেরুবার ব্যাপারে কিছুতেই লাজুকতা কাটিয়ে উঠতে পারে না মৃণালিনী। বাইরের কেউ মৃণালিনীকে চেনেই না। 
ঠাকুরবাড়ির অন্য সব কন্যা কিংবা বধূ বাইরে বেরিয়ে আসছে, অথচ রবির স্ত্রী অন্তঃপুরিকা। 

কলকাতার বাইরে কোথাও গেলে রবি সবচেয়ে বেশি চিঠি লেখে বিবিকে । মাঝে মাঝে কবিতা লিখেও বিবিকে 
উপহার দেয়। রাত্রে মৃণালিনী এবং দিনের বেলা বিবি, এই দুই কিশোরী যেন রবিকে ভুলিয়ে রাখে কাদম্বরীর কথা । তবু 
একেবারে কি ভোলা যায় ? মাঝে মাঝে মুচড়ে ওঠে বুক, জ্বালা করে ওঠে চক্ষু। কবিতায় ঝিলিক দিয়ে যায় নতুন 
৯5785551771 
দীর্ঘশ্বাস বেরিয়ে আসে । তবু রবি যেন ভুলতেই চায়। এক এক সময় তার মনে হয়, তিনতলার মহলের ওই দ্বার কেন 
চিরকাল বন্ধ থাকবে? জানলা দরজা সব খুলে দেওয়া হোক, ওখানে নতুন বাতাস আসুক ! 

রাজনারায়ণ বসু অসুস্থ শুনে রবি দেওঘরে তাঁকে দেখতে গেল । বৃদ্ধ রাজনারায়ণ রবির পিতার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ৷ 
এই বয়েসেও তিনি রসের সাগর, সবসময় হাস্য-কৌতুকে মেতে থাকেন। সাদা ধপধপে দাড়ি নেড়ে নেড়ে যখন মজার গল্প 
বলেন, তখন সবাই হেসে গড়াগড়ি যায়। 

রাজনারায়ণের কাছে তার এককালর বন্ধু মাইকেল মধুসূদনের অনেক দুরন্তপনার গল্পও শুনেছে রবি। মাইকেলের 
কবিতা রবি তেমন পছন্দ করে না বটে, তবে এই সব গল্প শুনতে ভাল লাগে। রাজনারায়ণের কাছেই রবি শুনেছে যে, 
শেষদিকে মাইকেলের সাহেবিপনা একেবারে ঘুচে গিয়েছিল, তিনি ঘোরতর বাঙালি হয়েছিলেন । কেউ তাঁকে সাহেব বললে 
বুঝতে পারি হাজার চেষ্টা করলেও ইহজন্মে আমি সাহেব হতে পারব না। আর একটি গল্পও বেশ মজার । মাইকেলের 
গায়ের রঙ বেশ কালো ছিল আর গলার আওয়াজ ছিল ভাঙা ভাঙা ৷ তাই নিয়ে কেউ একদিন বিদ্রপের খোচা মারতেই 
মাইকেল বলেছিলেন, তবু তো আমি গলা ভাঙা কোকিল, ফ্যাটফেটে সাদা হাসের মতন প্যাক প্যাক করি না ! 

রাজনারায়ণ রবিকে দেখে দারুণ খুশি হলেন বয়েসের কত তফাত, তবু রবি যেন তীর বন্ধু । এর মধ্যেই তিনি অসুস্থ 
হয়ে উঠেছেন, তবু রবিকে ছাড়তে চান না । রবির অবশ্য বেশিদিন থাকার উপায় নেই, ‘বালক’ পত্রিকার আগামী সংখ্যার 
জন্য সব লেখা দেখে, কপি সংশোধন করে প্রেসে দিতে হবে । দিন চারেক বাদে সে ফেরার ট্রেন ধরল। j 

রাত্রের গাড়িতে বেশ ভিড় । রবি একটা সেকেন্ড ক্লাস কামরায় ওপরের বাঙ্কে জায়গা পেয়েছে। কামরায় রয়েছে 
কয়েকটি আযাংলো-ইন্ভিয়ান যাত্রী । ঠিক তার মাথার কাছেই একটা আলো, এই আলো চোখে পড়লে ঘুম আসবে না, তাই 
রবি নিবিয়ে দিল আলোটা ৷ t 

সঙ্গে সঙ্গে একজন আ্যাংলো ইন্ডিয়ান উঠে দাড়িয়ে আলোটা জ্বেলে দিল। কামরায় আরও আলো 'রয়েছে। এই একটি 
আলো নিবিয়ে দিলে আন্যদের কোনও অসুবিধে হওয়ার কথা নয়। রবি সেই কথাটাই বিনীতভাবে জানাল, ওরা গ্রাহ্যই 
করল না, যেন শুনতেই পায়নি। 

রবি আবার আলোটা নিবিয়ে দিতেই আবার সেই আ্যাংলো ইন্ভিয়ানটি দুপদাপ করে উঠে বাতির ঢাকনা খুলে দিল। 
রবির দিকে তাকাল হিংস্র দৃষ্টিতে । এরা সামান্য ছুতোয় হাতাহাতি শুরু করে । 

সূর্যের চেয়ে বালির তাপ বেশি হয়। কিছু কিছু আ্যাংলো ইন্ডিয়ানদের স্পর্ধা খাটি ইংরেজদেরও ছাড়িয়ে যায়। আর 
কিছু বলতে গেলে ওরা পেশীর শক্তি দেখাবে রবি কয়েক মূহুর্ত লোকটির দিকে নীরবে চেয়ে রইল ৷ যেন লোকটিকে সে 
মুছে দিতে চাইছে । যেন তার কোনও অস্তিত্বই নেই রবির কাছে। 


২৩৫ 


আবার শুয়ে পড়ে রবি ঠিক করল, ঘুম যখন আসবেই না, তখন ‘বালক’ পত্রিকার জন্য একটা গল্পের প্রট ভাবা যাক। 
খানিকক্ষণ চিন্তা করেও কোনও গল্প মাথায় এল না, ঘুম এসে গেল। ট্রেনের ঘুম অবশ্য তেমন গাঢ় হয় না। আধ ঘুমন্ত 
2051 

একটি মন্দিরের সামনে এক বাপ তার ছোট্ট মেয়েটিকে নিয়ে দীড়িয়ে আছে। মন্দিরের ভেতর থেকে জলের ধারার 

মতন কী যেন গড়িয়ে এসেছে সিঁড়িতে । ছোট মেয়েটি কাছে গিয়ে দেখে ভীত, ব্যথিত, করুণ গলায় বলল, বাবা, এ কী ! 
এ যে রক্ত ! 

বাবা পশুবলির সেই রক্তের কাছ থেকে মেয়েকে সরিয়ে নিয়ে অন্য কথা বলার চেষ্টা করছে, মেয়েটি তবু বারবার 
বলছে, এ যে রক্ত, এ যে রক্ত ! 

ঘুম ভেঙে গেল রবির । স্বপ্নটা নিয়ে অনেকক্ষণ ভাবল । কী অর্থ হয় এই স্বপ্নের? 

একটু পরে রবির আর একটা ঘটনা মনে পড়ল। অনেকদিন আগে রবি একদিন ঠনঠনের কালিবাড়ীর সামনে দিয়ে 
যাচ্ছিল। সেখানে কত যে পাঠাবলি হয় তার ঠিক নেই। রক্তের স্রোত চৌকাঠ উপছে পথে চলে এসেছে। একটি নিম্নশ্রেণীর 
রমণী সেই রক্তে আঙুল ডুবিয়ে তার কোলের শিশুর কপালে এঁকে দিচ্ছে তিলক। সেদিন রবির সর্বাঙ্গ কেঁপে উঠেছিল 
ণায়। 
? কলকাতায় পৌঁছে রবি সেই স্বপনল্ধ দৃশ্যটির সঙ্গে ত্রিপুরার রাজবংশের প্রাচীন ইতিহাস মিলিয়ে একটা কাহিনী তৈরি 
করে ফেলল। তাদের সমাজের সহকারি সম্পাদক কৈলাস সিংহের রচনায় সে মহারাজ গোবিন্মমাণিক্যের কাহিনী 
পড়েছিল । ‘বালক’ পত্রিকায় সেই গল্পটি ধারাবাহিক ভাবে বেরুতে লাগল রাজর্ষি নামে । 

একদিন জ্জানদানন্দিনী বললেন, রবি, তোমার বউকে আর ইস্কুলে পাঠাচ্ছি না। শুধু শুধু মাইনে দিয়ে কী হবে? 

রবি একট ক্ষুন্ন । মৃণালিনীর স্কুলে পড়ার দিকে তেমন মন নেই তা ঠিক। তরু একেবারে বন্ধ করে দিতে হবে? চেষ্টা 
চালিয়ে যাওয়া উচিত না? 

রবি বলল, কেন? 

জ্ঞানদানন্দিনী চোখ মুছে ঘুরিয়ে হেসে বললেন, এই অবস্থায় ইস্কুলে না যাওয়াই তো ভাল । যদি কোনওদিন শরীর- 
হু 


এসে রবির গাল টিপে বললেন, ইস, ছেলে একেবারে যেন ভাজা মাছটি উলটে খেতে জানে না। 

তুই যে বাবা হতে ! 

রাবি মেন আকাশ, বলে নাভি লেবার হত চলছে | এর সদৰ জাকে নর নলে ভার 
রক্তের উত্তরাধিকার । 

রবির বিস্ময় ও লজ্জাকর মুখ দেখে জ্ঞানদানন্দিনী আবার বললেন, তুমি এক কাজ করো, রবি। বউকে নিয়ে কিছুদিন 
বাইরে কোথাও ঘুরে এসো । এই সময় হাওয়া বদল করলে উপকার হয়, স্বাস্থ্য সারে ! 

রবি এতদিন পর্যন্ত কারুর না কারুর সঙ্গে বেড়াতে গেছে। একা একা সব দায়িত্ব নিয়ে ব্যবস্থা করা তার ধাতে নেই । 
একবারই শুধু সন্ত্রীক সে প্রবাসে গিয়েছিল, তাও মেজদাদা সত্যেন্্রনাথের কর্মস্থল সোলাপুরে ৷ মেজদাদাই যাওয়া-আসার 
সব ব্যবস্থা করে দিয়েছিলেন । এবারেও নতুন কোনও স্থানে বাড়ি ভাড়া করে থাকার মতন অর্থ সংস্থান নেই রবির, 
মেজদাদার নতুন কর্মস্থল নাসিকে যাওয়া যেতে. পারে। 

কিন্তু মৃণালিনীকে হাওয়া বদল করতে নিয়ে যাওয়া গেল না। দেবেন্দ্রনাথ রোম্বাইয়ে বান্দা অঞ্চলে কিছুদিনের জন্য 
বাসা বেঁধেছিলেন। কখনও পাহাড়, কখনও সমুদ্র তাকে টানে । হঠাৎ কলকাতায় খবর এল দেবেন্দ্রনাথ গুরুতর অসুস্থ, রবি 


দেবেন্দ্রনাথ ভেবেছিলেন, বান্দ্রায় থাকতে থাকতেই একদিন সমুদ্রের দিকে তাকিয়ে তিনি শেষনিশ্বাস ফেলবেন, 
মিলিয়ে যাবেন মহা অসীমে কিছু ভার সে সাধ পূর্ণ হল না। অচিরেই তিনি আবার দিব্য সুস্থ হয়ে উঠলেন এবং 
কলকাতার দিকে যাত্রা করলেন। 
রবি এ যাত্রায় পিতার সঙ্গী হল না। সে মেজদাদার আহ্বানে কিছুদিনের জন্য থাকতে গেল নাসিকে । কিন্তু সেখানে 
এসেই তার বিষম আফসোস হল । কেন সে মৃণালিনীকে সঙ্গে নিয়ে এল না? মৃণালিনী তার সন্তানের জননী হতে চলেছে, 
এটা জানবার পর থেকেই পত্নীর প্রতি তীব্র টান অনুভব করছে রবি । আহা, মৃণালিনীর সঙ্গে ভাল করে দুটো কথাও কওয়া 
হয়নি আসবার আগে । 
মনে পড়ে যায় সোলাপুরের দিনগুলির কথা । সেখানে দুপুরবেলা বাড়িতে আর কেউ থাকত না। সেই নির্জন 
দুপুরগুলিতে তাদের দুজনের সত্যিকারে মিলন হয়েছিল । উদ্দাম হয়েছিল শরীর । রবি এখন বিরহ যন্ত্রণায় কাতর হয়ে 
পড়ল। 
ফেলো গো বসন ফেলো, ঘুচাও অঞ্চল 
পরো শুধু সৌন্দর্যের নগ্ন আবরণ 
বেশ কিরণ বসন। 
পরিপূর্ণ তনুখানি বিকচ কমল 
জীবনের যৌবনের লাবণ্যের মেলা... 
যে সব কথা রবির কলমের ডগায় কখনও আসেনি আগে, এখন রবি তা নিঃসঙ্কোচে লিখে ফেলতে পারে । প্রথম 


২৩৬ 


অধর মরিতে চায় তোমার অধরে... 
এরকম লিখতে লিখতে হঠাৎ একদিন অন্য সুর এসে যায়। রবি নিজেই নিজের লেখার দিকে বিস্মিত হয়ে চেয়ে 
থাকে । এ যেন অন্য কেউ লেখাচ্ছে তাকে : 
আমি নিশি নিশি কত রচিব শয়ন 


0৫৪ nu 


চোখে আলো পড়ায় শশিভৃষণের ঘুম ভেঙে গেল। প্রথমে তিনি বুঝতে পারলেন না এখন সকাল না বিকেল। তার 
জাগরণ যেন আকস্মিক, আরও একটু ঘুমের প্রয়োজন ছিল। তিনি দেখলেন, একটি মেয়ে এই ঘরের জানলাগুলি একটার 
পর একটা খুলে দিচ্ছে। আলোয় তরে গেল সারা ঘর এক একটি জানলার আলোর পটূমিকায় তূমিসূতাকে মনে হচ্ছে 


রেখামূর্তি 

শশিভৃষণের সারা শরীরে আলস্য । তিনি শয্যা ছেড়ে উঠলেন না । পাশের দেরাজের ওপর রাখা ঘড়ি দেখলেন, সকাল 
দশটা বেজে গেছে। শশিভূষণ সাধারণত উষালগ্নেই গাব্রোথান করেন, সাতটার মধ্যেই তীর প্রাতঃকৃত্য সারা হয়ে যায়। 
কিন্তু গত রাত্রে মহারাজ গান-বাজনার আসর বসিয়েছিলেন, তা শেষ হয়েছে তৃতীয় প্রহরে । রাত্রি জাগরণে মহারাজের 
ক্লান্তি নেই, তিনি সত্যিকারের সঙ্গীতপিপাসু, কিন্তু শশিভূষণ মাঝে মাঝে ঘুমে ঢুলে পড়ছিলেন। যদুভট্ট দেহত্যাগ 
করেছেন, কলকাতা থেকে আর দু-একজন গায়ককে মহারাজ ত্রিপুরায় নিয়ে যেতে চান। 

জানলাগুলো সব খুলে ভূমিসূতা নত নেত্রে ঘর থেকে বেরিয়ে গেল। 

সদ্য ঘুম ভাঙার পর যুক্তিবোধ ঠিকমতন কাজ করে না। কিসে যেন শশিভূষণের একটা খটকা লাগছে। অন্য দিন তো 
তিনি একটার পর একটা জানলা খোলার দৃশ্য দেখতে পান না ! এবার মনে পড়ল, অন্য দিন তাঁর ঘরের জানলা 
বন্ধই থাকে না, জানলা খুলে ঘুমোনোই তার অভ্যেস । কাল রাতে জানলা বন্ধ ছিল কেন? 

পালঙ্ক থেকে নেমে তিনি একটি জানলার কাছে দীড়ালেন। তার পরনে ধুতি ও ফতুয়া, চুলগুলি সব এলোমেলো, 
চোখের নীচে ঈষৎ ক্রান্তি। জানলার কাছে একটু একটু জল জমে আছে, বাইরে তাকিয়ে বোঝা গেল, শেষ রাতে বেশ 
১৬১27475857 


bs রা গা হেরা রো এমন কিছু রাজকার্য নেই আজ সকালে । 
পরে ভূমিসূতা একটা ট্রে-তে করে এক কাপ চা, দু'খানি বিস্কুট ও আধ গেলাস চুনের জল নিয়ে এল ৷ চুনের 
জল খেলে পেট ভাল থাকে, প্রতিদিন চায়ের আগে শশিভৃষণ আধ গেলাস করে খান। 


২৩৭ 


ট্রে-টি একটি টুলের ওপর নামিয়ে রেখে ভূমিসূতা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার স্নানের জল দিতে বলব ? 
শশিভৃষণ বললেন, বেলায় স্নান করব। তাড়া নেই আজ। 
ভূমিসৃতা মাটির দিকে চেয়ে বলল, এগারোটার সময় আপনি উকিলবাবুর কাছে যাবেন বলেছিলেন ? 
সঙ্গে সঙ্গে শশিভূষণের সমস্ত শরীর সজাগ হয়ে উঠল। তাই তো, আজ এগারোটার সময় হাইকোর্টে যাওয়া নির্দিষ্ট 
হয়ে আছে, তিনি ভুলেই গিয়েছিলেন একেবারে । ত্রিপুরা থেকে রাধারমণ জরুরি তার পাঠিয়েছেন এই মামলার ব্যাপারে ৷ 
ভূমিসূতা সব মনে রাখে । শশিভুষণের যাবতীয় প্রয়োজনের প্রতি তীক্ষ নজর রাখে সে। যে মেয়ে এত ভাল গান গায়, 
ঘরের কাজেও তার কোনও ভুল হয় না। বৃষ্টির জন্য সে জানলা বন্ধ করে গিয়েছিল, দশটার সময় শশিভূষণকে জাগাবার 
জন্যই সে জানলা খুলে দিয়েছে। 
খালি একটাই ওর দোষ, ও কোনও কথাই বলতে চায় না। কিছু জিজ্ঞেস করলেও শুধু হ্যা বা না বলে। ওর সঙ্গে গল্প- 
গাছা করার কোনও উপায় নেই। মেয়েটি অদ্ভুত রকমের জেদি। মহারাজকে গান শোনাতে কিছুতেই রাজি হল না। 
অসুখের কথা বলে এতদিন এড়িয়ে গেলেও আর উপায় নেই। এবার ও আর মহারাজের হাত থেকে নিষ্কৃতি পাবে না। 
মনোমোহিনী আর এখানে থাকতে চায় না, ত্রিপুরার জন্য তার মন কেমন করছে। মহারাজ তাই ফেরার বন্দোবস্ত 
করতে নির্দেশ দিয়েছেন । ভূমিসৃতাকে তিনি ভুলে যাননি, তাকে তিনি সঙ্গে নিয়ে যাবেন। শিয়রের কাছে বসে একটি নারী 
বৈষ্ণবপদাবলি গান শুনিয়ে তাকে ঘুম পাড়াবে। এই সাধটি দিন দিনই প্রবল হচ্ছে মহারাজের । তিনি শশিভৃষণকে 
বলেছেন, ও মেয়েটি খুব অসুখে ভুগছে, ত্রিপুরায় গেলেই ঠিক হয়ে যাবে দেখো । ওকে আমি কয়েকদিনের জন্য জম্পুই 
পাঠিয়ে দেব। সেখানকার বাতাসে সব অসুখ সেরে যায়। 
দ্রুত স্নান সেরে এসে শশিভৃষণ দেখলেন, ভূমিসূতা তার জন্য লুচি-মোহনভোগ সাজিয়ে রেখেছে । 
সব কাজই এর নিখুত, কিন্তু এ মেয়ে কখনও কাছে দাড়িয়ে পরিবেশন করে না। যদি আর কিছু প্রয়োজন হয় তা 
দেখার জন্য অপেক্ষা করে দরজার আড়ালে ৷ শশিভূষণ যদি আর দুখানা লুচি খেতে চান, তা হলে সে কথা উচ্চারণ করার 
আগেই ভূমিসূতা কী করে যেন টের পেয়ে নিঃশব্দে এসে আরও কিছু লুচি রেখে যাবে । এই নীরবতার জন্যই তার প্রতি 
কৌতুহল দিন দিন বাড়তেই থাকে। 
দরজার দিকে তাকিয়ে শশিভূষণ বললেন, তোমাকে দু-একদিনের মধ্যেই ত্রিপুরা যেতে হবে । তুমি তৈরি হও । 
তারপর কাগজপত্র গুছিয়ে নিয়ে শশিতৃষণ বাইরে এসে ঘোড়ার গাড়িতে চাপলেন। কিছুদূর যাওয়ার পর তার বুক 
দুরদুর করতে লাগল । হাইকোর্টে দেখা করতে হবে প্রখ্যাত ব্যারিস্টার উমেশচন্ত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, লোকের মুখে মুখে 
59724548155 
না কে জানে! 
অবশ্য এই ব্যারিস্টারটি সম্পর্কে আরও কিছু কিছু খবর সংগ্রহ করেছে শশিভূষণ । তা যেন অনেকটা পরস্পরবিরোধী। 
ইনি খুব বেশি সাহেবমনঙ্ক, ইংরিজি বুলি ছাড়া কথা বলেন না, ওর স্ত্রী খ্রিস্টান হয়েছেন, কিন্তু নিজে ধর্মান্তরিত হননি । সব 
সময় ইংরেজদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করলেও ইনি ভারতীয় সমাজের পক্ষ নিয়ে ব্রিটিশ সরকারের কাছে অনেক দাবি পেশ 
করেন । গত বছর বোম্বাইতে ইন্ডিয়ান ন্যাশনাল কংট্রস নামে কী একটা সভা হয়েছিল, সেখানে ইনিই ছিলেন সভাপতি । 
হাইকোর্ট সংলগ্ন উমেশচন্ত্রের চেম্বারে পাচেক লোক বসে আছে। কোনও বিষয় নিয়ে তুমুল তর্ক করছে, বড় একটা 
টেবিলের ওপাশে বসে উমেশচন্দ্র মিটিমিটি হাসছেন তার চল্লিশ-বেয়াল্লিশ বছর বয়েস, থ্রি পিস সুট পরা, মাঝখানে সিঁথি 
করে মাথার চুল আঁচড়ানো, চোখে রিমলেস চশমা । শশিভূষণ পৌছলেন ঠিক কাঁটায় কাটায় এগারোটার সময়, উমেশচন্দ্র 
তাকে দেখে চোখের ইঙ্গিতে একটা চেয়ারে বসতে বললেন অন্য যারা উপস্থিত তারা কেউই মক্কেল নয়, ব্যারিস্টার 
সাহেবের বন্ধুস্থানীয়। আজ আদালতের ছুটির দিন, উমেশচন্দ্রও যেন ছুটির মেজাজে আছেন, তিনি তর্কটা থামাতে চাইলেন 
না। 
তর্কটা প্রধানত চলছে জানকীনাথ ঘোষাল ও অতুল সেনের মধ্যে, অন্যরা টিপ্পনি কাটছেন। একটুক্ষণ শুনে শশিভূষণ 
বুঝলেন, বিষয়টা মোটেই রাজনৈতিক নয়, বিবাহ ব্যবস্থা সম্পর্কে । তেজেশচন্দ্র গাঙ্গুলি নামে 'একজন বিলাত ফেরত 
ডাক্তার সম্প্রতি একটি নার্সকে বিয়ে করেছেন, তাই নিয়ে সোরগোল পড়ে গেছে। সেই নার্সটি জাতিতে শূদ্র। কুলীন 
ব্রাহ্মণের সঙ্গে শৃদ্রের বিবাহ সম্পর্ক হলে সমাজ রসাতলে যাবে, এই অনেকের ধারণা । জানকীনাথ প্রবলভাবে এ বিবাহকে 
সমর্থন করছেন। তার নিজের বিয়ের সময় গণ্ডগোল হয়েছিল, তিনি ঠাকুরবাড়ির মেয়ে বিয়ে করেছিলেন, ঠাকুররা একে 
পিরিলি তায় ব্রাহ্ম, নারায়ণ শিলা মানে না, তাই জানকীনাথের বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছিলেন । ইন্ডিয়ান মিররের 
সম্পাদক নরেন সেন তীর পক্ষ নিয়ে বললেন, এই বর্ণভেদ প্রথাই ভারতের সর্বনাশ ডেকে এনেছে । এখন বিভিন্ন বর্ণের 
মধ্যে বিবাহ চালু হওয়া অবশ্যই উচিত । - 
অন্য একজন বিদ্রুপ করে বললেন, ওই যে গাঙ্গুলি ডাক্তারটা একটা শুদ্দুর মেয়েকে বিয়ে করেছে, তা কি 
সংস্কারের জন্য ? মোটেই না। এর মধ্যে একটা নির্লজ্ঞতা প্রকাশ পেয়েছে, তা বুঝতে পারছ না ? আগে থেকেই ডাক্তারের 
সঙ্গে ওই নার্সের আশনাই হয়েছিল, তারপর নিজেরাই বিয়ে ঠিক করেছে। 
জানকীনাথ বললেন, এর মধ্যে দোষের কী আছে ? বিলেতেও তো বিবাহের পূর্বে কোর্টশিপ হয়। 
অন্যজন বললেন, রাখো, রাখো । এ দেশটা বিলাত নয়। আমাদের দেশে যদি বিয়ের আগে নারী-পুরুষে মেলামেশা 
শুরু হয়ে যায় তাহলে নীতি-ধর্ম বলে আর কিছু থাকবে না। 
সবাই হেসে উঠলেন। জানকীনাথ বললেন, মেয়েদের এখন আমরা লেখাপড়া শেখাতে স্কুলে পাঠাচ্ছি, তারা আর 
অন্তঃপুরে আবদ্ধ নয়, এখনও কি নারী-পুরুষে মেলামেশা আটকানো যাবে ? যে কালের যে নিয়ম ! 
নরেন সেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আটকানো যাবে না। তবে কি জানো ভায়া, আমাদের বয়েস হয়ে গেছে, 
আমরা আর ওই সুযোগটা পেলাম না ! 


২৩৮ 


শশিভূষণকে অবাক করে দিয়ে উমেশচন্ত্র খাটি বাংলায় বললেন, অনেক কথা তো শুনলাম, এবার আমি একটা কথা 
জিজ্ঞেস করি। ইংরেজ তনয়ারা কি শুদ্ব না বামুন ? এখন তো কেউ কেউ মেম বিয়ে করে আনছে, সে বেলায় তো কোনও 
প্রতিবাদ শুনি না। কবি মধুসূদন দত্ত যে এক শ্বেতাঙ্গিনীকে নিয়ে এতদিন ঘর করে গেলেন, তার তো জল অচল হয়নি। 
অনেক মাথা মাথা লোক তার বাড়িতে গিয়ে খানা খেয়েছে ! সংস্কৃতে একটা কথা আছে, স্ত্রী রতুং দুষ্কুলাদপি। তা দুঙ্কুল 

থেকে যদি স্ত্রী রত্ন আনা যায়, শুদ্ররা কী দোষ করল ? 
থ বললেন, হিয়ার হিয়ার ! উমেশচন্দ্র ঠিক রায় দিয়ে দিয়েছেন । প্রণয়ের ব্যাপারে জাতপাতের প্রশ্ন তোলা 


অবান্তর । 

বিরুদ্ধপদ্ষীয় ব্যক্তিটি বললেন, উহু, উমেশ বললেই মানব কেন? সে তো হাকিম নয়, সে শুধু সওয়াল করতে পারে। 
-উমেশচন্ত্র এবার শশিভৃষণের দিকে চেয়ে বললেন, আমাদের এখানে ত্রিপুরার রাজপরিবারের এক প্রতিনিধি উপস্থিত 
আছেন। তার কাছ থেকেই শোনা যাক, ত্রিপুরায় বিবাহের ব্যাপারে এরকম শুচিবাই আছে কি না। 

ত্রিপুরার রাজবংশের নাম শুনে সবাই কথা থামিয়ে সসন্ত্রমে শশিভূষণের দিকে তাকালেন। শশিভৃষণ বেশ সঙ্কুচিত 
বোধ করলেন, এঁরা নিশ্চয়ই তাঁকে রাজপুত্র-টুত্র ভেবে বসেছেন। 

বিনীততাবে বললেন, আজ্ঞে আমি কলকাতারই এক কায়স্থবাড়ির সন্তান। চাকরি সুত্রে ত্রিপুরার রাজপরিবারের 

সঙ্গে যুক্ত। তবে ত্রিপুরায় কয়েক বছর থেকে দেখেছি। ওখানে সাধারণভাবে বিয়ের ব্যাপারে জাতপাতের চুলচেরা বিচার 
হয় না। তবে অনেক উপজাতীয় বিভাগ আছে বটে। 

এর পর অল্পক্ষণের মধ্যেই আড্ডা ভেঙে গেল। অন্যরা বিদায় নিলে উমেশচন্দ্র মামলার বিফ বুঝে নিতে লাগলেন । 
ত্রিপুরায় একটি চা-বাগানের ইজারা নিয়ে একটি ইংরেজ কোম্পানির সঙ্গে জটিল মামলা, অনেকখানি সময় লাগল । 

সেখান থেকে বেরিয়ে শশিভূষণ কিছু কেনাকাটি করলেন । মহারাজ বীরচন্দ্র সদলবলে ফিরবেন, ছবি আকার রঙ-তুলি 
থেকে শুরু করে পিস্তলের গুলি পর্যন্ত অনেক কিছুই তীর সঙ্গে যাবে । বাইরের লোকদের ধারণা, পয়সা থাকলে কলকাতা 
শহরে সব কিছুই মেলে, এমন কি বাঘের দুধ পর্যন্ত । মহারাজ বায়না ধরেছেন, তিনি গোটাকতক চাতক পাখি চান, বেশ 
কয়েকটি পশু-পাখির বাজার টুড়েও সে পাখি পাওয়া গেল না। 

একবার ভবানীপুরে নিজের বাড়ি ঘুরে শশিভৃষণ ফিরে এলেন সন্ধের সময় । আজ কবিতার আসর বসবে, কয়েকজন 
কবিকে আমন্ত্রণ জানান হয়েছে, তারা এখনও এসে পৌছননি। শশিতৃষণ মহারাজের সঙ্গে দেখা করে সারা দিনের ঘটনাবলি 
নিবেদন করলেন। মহারাজ জানালেন যে তিনি এক পুরোহিতকে ডেকে আলোচনা করেছেন, আর পীচদিন পর, আগামী 
মঙ্গলবার যাত্রা শুভ, সুতরাং আরও কয়েকটি দিন থাকতে হবে । মঙ্গলবারই তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হতে চান। 

নিজের কক্ষে এসে শশিভৃষণ পোশাক পরিবর্তন করলেন । আজ আবার বৃষ্টি হবে মনে হয়, গুমোট গরম, এক আঁজলা 
বাতাসও নেই। শশ্রিভূষণ জানলার কাছে এসে দীড়ালেন। মহারাজ চলে গেলে এ বাড়ি নিরিবিলি হয়ে যাবে, তখন 
০ । মহারাজ বীরচন্ত্র বকাবকি করেন না বটে, তবু রাজ সন্নিধানে কিছুটা তটস্থ 
হয়ে তেই হয়। 

- মঙ্গলবারের পর ভূমিসূতাও আর এখানে থাকবে না। মহারাজ তাকে সঙ্গে নিয়ে যেতে বদ্ধপরিকর। একবার ত্রিপুরায় 
গেলে ভূমিসৃতা রাজবাড়ির অন্তঃপুরে হারিয়ে যাবে, আর তাকে কোনওদিন দেখা যাবে না। 

শশিতৃষণ ক্ষুধা বোধ করছেন, এই সময় তাকে কিছু জলখাবার দেওয়া হয়। তিনি যে ফিরে এসেছেন, তা কি 
ভূমিসূতা টের পায়নি? 

ভেতরের সিঁড়ির কাছে দীড়িয়ে তিনি দুবার ভূমি, ভূমি বলে ডাকলেন। কোনও সাড়া পাওয়া গেল না। তিনি নিচে 
নেমে এলেন। 

ভূমিসৃতার ঘরের দরজার একটি পাল্লা খোলা । ভেতর থেকে ভেসে আসছে চাপা গলার গান। 


এই শশিভৃষণকে চুম্বকের মতন টানলেও তিনি সেখানে দাড়াতে পারলেন না। সরে গেলেন দূরে । রানী 
এভাবে দেখা তার পক্ষে বেয়াদপি। 

কিশোরী রানীটিরও কোনও কাণ্ডজ্ঞান নেই। তার পর্দানশীলা থাকার কথা, সে চলে এসেছে দাস-দাসীদের মহলে ? 
ভূমিসৃতার ক্রমাগত অসুখের কথা শুনে সে আর কৌতূহল দমন করতে পারেনি, দেখতে এসেছে নিজের চক্ষে । 

ভূমিসৃতাই বা কোন আক্কেলে তাকে গান শোনাতে গেল ! অসুস্থতার ভান করে শুয়ে থাকতে পারত না ? এখন যে 
সর্বনাশ হয়ে যাবে। মনোমোহিনী গিয়ে মহারাজকে বলে দেবে যে ভূমিসূতার কোনও অসুখ নেই। শশিভৃষণই মিথ্যেবাদী 
বলে প্রমাণিত হবেন । তা হলে কি ভূমিসূতা ত্রিপুরায় যাওয়ার জন্য ব্গ্র? স্বেচ্ছায় সে রাজার রক্ষিতা হতে চায় ! কিছুটা 
সূক্ষ্ম অভিমানে শশিভূষণের বুক ভরে গেল। 

ওপরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন শশিভূষণ । 

খানিক বাদে একটা পিরিচে কয়েকখানি ছি ও চন্দ্রপুলি আর এক গেলাস জল নিয়ে এল ভূমিসূতা ৪ 
ওর দিকে তাকিয়ে রইলেন । ভূমিসূতা নিজের থেকে কোনও কথাই বলবে না । জিনিসগুলো রেখে ভূমিসৃতা যখন বেরিয়ে 


২৩৯ 


যাচ্ছে, তখন শশিভৃষণ ঈষৎ গল্তীর গলায় বললেন, ত্রিপুরায় রওনা দিতে হবে মঙ্গলবার ৷ মহারাজ বলেছেন, তোমার যদি 
শাড়ি-টাড়ি কিছু লাগে, তা কিনে দেওয়া যাবে। 

ভূমিসৃতা এবার ঘুরে দীড়িয়ে শশিতৃষণের দিকে চেয়ে রইল। 

ভূমিসৃতা যেভাবে শাড়ি পরে, তাতে পায়ের পাতা ঢাকা পড়ে না, হাটুর খানিকটা নীচে পর্যন্ত নেমে আসে। বুকে 
অন্তর্বাস নেই, কিন্তু আচলটি যেন দু-তিনটি পাক দেওয়া, তাতেই উর্ধাঙ্গের সম্পূর্ণ আবরণ হয়ে যায় । চুলে আলগা খোপা, 
চোখের পাতায় যেন কিসের মায়া লেগে আছে। 

শশিভূষণ ফটোগ্রাফার, তার চোখে ভূমিসৃতার এক-একটা ভঙ্গি যেন ছবির মতন মনে হয়। সে নির্বাক বলেই যেন 
তার ভঙ্জিগুলিতে আরও বেশি ছবি-ছবি ভাব আসে। 

শশিভৃষণ আবার বললেন, তোমার কখানা শাড়ি লাগবে ? মহারাজের কাছাকাছি থাকতে হলে সবসময় সেজেগুজে 
থাকতে হয়। মুর্শিদাবাদি সিল্ক মহারাজের পছন্দ, কয়েকখানা নিয়ে আসব, তুমি পছন্দ করে নিও । 

ভূমিসূতা এবার আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, আমার শাড়ির দরকার নেই । আমি ত্রিপুরা যাব না। 

শশিভূষণ ভ্রকুঞ্চিত করে বললেন, যাবে না মানে? রানী জেনে গেলেন, তুমি সুস্থ । আর কি ছুতো দেখাবে ? তোমার 
জেদের জন্য আমিই মাঝখান থেকে মিথ্যেবাদী হলাম । যাও, সেখানে তুমি সুখে থাকবে । 

ভূমিসৃতা আবার বলল, আমি যাব না। মহারানীকে আমি দু-তিনটি গান শিখিয়ে দিচ্ছি, তিনি মহারাজকে শোনাবেন । 

শশিভৃষণ হাসবেন না কাদবেন বুঝতে পারলেন না । এ কী পাগলের মতন কথা ! মহারাজ তো অন্য কারুর গলায় ও 
গান শুনতে চাননি, তিনি ভূমিসৃতাকেই চেয়েছেন । ভূমিসূতাকে নিজের শয্যাসঙ্গিনী করে রাত্রিবেলা গান শুনবেন । তা ছাড়া, 
মনোমোহিনীর কণ্ঠে গান ? যে মেয়ে গান শুনতে শুনতে আচার খায়, তার দ্বারা কেমন গান হবে ? বৈষ্ঞবপদাবলি গান কি 
দু চার দিনে শেখা যায় ? 

এত কথা না বলে শশিভৃষণ শুধু বললেন, মহারাজের ইচ্ছে হলে তার ওপর না বলা যায় না। মহারাজ তোমাকেই 
চান। 

ভূমিসূতা বলল, আমি চাই না। 

শশিভূষণ বললেন, মহারাজকে কী বলে বোঝাব ? তিনি যদি জোর-জবরদস্তি নাও করেন, তা হলেও. তো এর পর 
আর তোমার এ বাড়িতে স্থান হবে না। মহারাজের চাকরি করে আমিও তোমাকে ভবানীপুরের বাড়িতে আশ্রয় দিতে পারব 
না। তা হলে তুমি কোথায় যাবে? 

ভূমিসৃতা উদাসীন সুরে বলল, জানি না। 

হঠাৎ শশিভূষণের স্মৃতি থেকে একটা দৃশ্য উঠে এল। সেই যে বারে তার কঠিন অসুখ হয়েছিল, সিঁড়ি দিয়ে তিন পড়ে 
গেলেন, কেউ তাকে দেখতে পায়নি, সেখানে তিনি কতক্ষণ পড়ে থাকতেন কে জানে, তীর কণ্ঠরোধ হয়ে গিয়েছিল, 
একেবারে অজ্ঞান হবার শেষ মুহূর্তে তিনি একটি নারীর মুখ দেখতে পেয়েছিলেন, তার চোখের সামনে ঝুঁকে আছে, এই 
সেই মুখ। তারপর আর একদিন শেষ রাতে, রোগযন্ত্রণায় তিনি ছটফট করছিলেন, ফিসফিসিয়ে বলছিলেন, জল, জল, সে 
ডাক কারুর শুনতে পাওয়ার কথা নয়, তবু তিনি দেখতে পেলেন একটি মুখ, সেই নারী তাকে জল পান করাল । এই সেই 
মুখ। 

শশিভৃষণের জীবনের দুটি সঙ্কট মুহুর্তে ভূমিসূতা এসে দেখা দিয়েছিল। সেই ভূমিসৃতাকে তিনি মহারাজ বীরচন্দ্রে 
হাতে তুলে দিতে যাচ্ছিলেন ? ছি ছি ছি ছি, এমন একটা ভুলের জন্য সাত্রা জীবন তাকে আফসোস করতে হত। বরং এই 
ভুলটা সংশোধন করে শশিভূষণ নিজের জীবনটাকেই বদলে ফেলতে পারেন এবার ! 

তিনি মিথ্যেই সন্দেহ করেছিলেন যে ভূমিসূতা বুঝি ত্রিপুরায় যাওয়ার জন্য নিজেই আগ্রহী । কী সরল দৃঢ়তার সঙ্গে সে 
বলছে, যাব না। এর পর আর কোনও কথাই চলে না। 

বিদ্যুৎ চমকের মতন শশিভৃষণ সহসা এ সমস্যা সমাধানের একটা উপায়ও পেয়ে গেলেন। তিনি চাকরি ছেড়ে 
দেবেন। লোকে পরের দাসত্ব করে অর্থের জন্য শশিভূষণের তো অর্থাভাব নেই । তিনি ত্রিপুরায় চাকরি করতে গিয়েছিলেন 
অনেকটাই শখে। চাকরি ছেড়ে দিলে মহারাজ আর তীর ওপর জোর করতে পারবেন না। তিনি ভূমিসৃতাকে নিয়ে চলে 
যাবেন। কোথায় যাবেন ? না, ভবানীপুরের বাড়িতে নয়, শশিতৃষণ ওকে বিয়ে করে স্ত্রীর সম্মান দেবেন, সংসার পাতবেন 
পৃথকভাবে । ও মেয়ে দাসীর কাজ করুক বা:যা-ই করুক, মুখখানি দেখলেই বোঝা যায়, ও পবিত্র । ওর কী জাত তা তিনি 
জানতে চাইবেন না। আজ সকালবেলা ব্যারিস্টার উমেশচন্ত্র বন্দ্োপাধ্যায়ের চেম্বারে যে সব কথাবার্তা শুনেছেন, তা মনে 
পড়ে গেল। শশিভুষণ এ ভাবে বিবাহ করলে অনেকে আপত্তি জানাবে, তার পরিবারের লোকেরা যে ঘোর প্রতিবাদ করবে 
তাতে কোনও সন্দেহ নেই, কিন্তু তিনি কলকাতার বিদ্জ্জন-সমাজের সমর্থন পাবেন। 

ভূমিসৃতার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কয়েক মিনিটের মধ্যে শশিভৃষণের নতুন উপলব্ধি হল, তিনি সিদ্ধান্ত 
নিয়ে ফেললেন। ভূমিসৃতাকে তিনি দাসত্ব থেকে মুক্তি দেবেন, সে উপহার পাবে একটি নিজস্ব সংসার । ভূমিসূতাকে ছেড়ে 
তিনি থাকতে পারবেন না। 

বিছানা থেকে নেমে এসে তিনি আবেগভরা কণ্ঠে বললেন, ভূমি, তোমার কোনও ভয় নেই। আমি তোমার মনের 
প্রকৃত ইচ্ছেটা জানতে চাইছিলাম শুধু। তোমাকে ত্রিপুরায় কেউ জোর করে নিয়ে যেতে পারবে না। তুমি আমার সঙ্গে 
থাকবে । তোমার জন্য আমি চাকরি ছেড়ে দিচ্ছি, ভূমি ! কাল-পরশুই একটা বাসা খুঁজে নিয়ে আমরা চলে যাব, আমরা 
দুজনে সংসার পাতব? 

ভূমিসূতা চমকে উঠে বিস্ফারিতভাবে তাকাল। শশিভৃষণের এই আকম্থিক পরিবর্তন যেন সে ঠিক বুঝে উঠতে পারছে 
না। 


২৪০ 


শশিভূষণ বললেন, এর মধ্যে পাপের কিছু নেই। আমি তোমাকে যোগ্য সম্মান দেব। ইংরেজ সরকার আইন পাস 
করেছে, রেজিস্ট্রি বিবাহে কোনও বাধা নেই । আমরা ইচ্ছে করলে চন্দননগরে ফরাসি রাজত্বে গিয়ে কিছুদিন থাকতে পারি। 
কিংবা তুমি যদি চাও তো উড়িষ্যা... কটকে কিংবা জগন্নাথধামে আমরা ঘর বাঁধব। 

ভূমিসূতা এবারেও কোনও কথা বলতে পারল না। 

ণ বললেন, আঃ মুক্তি, মুক্তি ! কেনই বা আমি এতদিন চাকরি করছিলাম ? আমার জীবনটা শুষ্ক হয়ে ছিল, 
ভূমি ! নারী জাতির প্রতিই আমার কোনও টান ছিল না। কিন্তু তুমি আমার জীবনে একেস্বরী হয়ে থাকবে । তুমি আমায় 
গান শোনাবে, তোমার হাতের সেবায় আমার শরীর জুড়োবে। আমি তোমাকে লেখাপড়া শেখাব ৷ আমার ইচ্ছে আছে, 
একটা বিদ্যায়তন খুলব। অপদার্থ রাজকুমারদের নয়, গরিবঘরের ছেলেদের সেখানে নতুন রকমের শিক্ষা দেব, তুমি 
আমাকে সাহায্য করবে অন্তরাল থেকে। ছুটির সময় আমরা দেশবিদেশে বেড়াতে যাব । যেখানে তুমি চাও... তুমি এখনও 
কোনও কথা বলছ না কেন, ভূমি ? 

ভূমিসৃতা এবারে দু হাতে মুখ চাপা দিল । আঙুলের ফাক দিয়ে টপটপ করে ঝরে পড়ল অশ্রু । কান্নায় কম্পিত হতে 
লাগল তার তনু । 


স্্গ 


টির 01৫৫ nh 


শ্রীরামকৃষ্ণের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। শয্যা ছেড়ে প্রায় উঠতেই পারেন না, তবু জোর করে যখন 
স্নান করতে যান অমনি গলায় প্রচণ্ড ব্যথা শুরু হয়, সেইসঙ্গে একনাগারে কাশি ও রক্তপাত । এর মধ্যে জিভে ঘা হয়েছে, 
কোনও শক্ত খাদ্যই গলা দিয়ে নামতে চায় না। 

ডাক্তার মহেন্দ্রলাল সরকার পরামর্শ দিলেন যে কলকাতার ধুলো-ধোয়া মেশানো বাতাসে শ্রীরামকৃষ্ণের রোগের 
প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাবে। ইনি সারাজীবন ফাকা জায়গাতেই থেকেছেন, কলকাতার মতন জনাকীর্ণ, ধূলো-ময়লা- 
জঞ্জালময় শহরে কখনও বাস করেননি, একে খোলামেলা, স্বাস্থ্যকর কোনও স্থানে বায়ু পরিবর্তনের জন্য নিয়ে যাওয়া 
দরকার । . 

দার্জিলিং-সিমলা-পুরীর মতন বিখ্যাত স্বাস্থ্যকর স্থানগুলিতে গুরুকে নিয়ে যাবার মতন সঙ্গতি নেই শিষ্যদের । তা 
ছাড়া অচেনা জায়গায় দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যবস্থাই বা হবে কী ভাবে ? দু-একজন বলল, আবার দক্ষিণেশ্বরে ফিরে 
গেলেই তো হয়। শ্রীরামকৃষ্ণের তা পছন্দ নয়। দক্ষিণেশ্বরে ফিরে যাবার যুক্তি হিসেবে একজন বলল, সেখানে কালী 
আছেন । শ্রীরামকৃষ্ণ তার উত্তরে শুধু বললেন, এখানে বুঝি কালী নেই? ড Y 

দক্ষিণেশ্বরের সেই ঘরখানির প্রতি শ্রীরামকৃষ্ণের যেন একেবারেই আর কোনও মায়া নেই । যে-কালীমূর্তির সঙ্গে ছিল 
তার এতকালের হাসি-কান্নার সম্পর্ক, এর মধ্যে আর একদিনও সেই মূর্তি দর্শনের কথা বলেননি তার মনের কোনও 
একটা জায়গায় আঘাত লেগেছে, অভিমান জমে উঠছে অনেক দিন ধরে। মথুরবাবুর ছেলে ব্রৈলোক্য এখন দক্ষিণেশ্বরের 
মন্দিরের মালিক, সে তো একবারও তাঁকে দক্ষিণেশ্বরে ফিরিয়ে নিয়ে যেতে চাইল না, কোনও খৌজ-খবরই নেয় না! 

ভক্তরা ঠিক করল, কলকাতার বাইরে কোথাও একটা বাড়ি ভাড়া নিতে হবে। বেশি দূর হলে চলবে না, ভক্তদের 
যাতায়াতের অসুবিধা তবে, ডাক্তারদেরও তো নিয়ে যাওয়া চাই । 

এক-একজন এক-একটি বাড়ির সন্ধান আনে, শ্রীরামকৃষ্ণ সব শোনেন । পৌষ মাস পড়ে গেলে শ্রীরামকৃষ্ণ আর স্থান 
ত্যাগ করতে চাইবেন না, তাই সবাই ব্যস্ত হয়ে উঠেছে। শ্যামপুকুরের বাড়িওয়ালাও তাড়া দিচ্ছে, এ ভাড়াটেরা এ মাসের 
মধ্যে উঠে না গেলে সামনের ম।সে বাড়ি ভাড়া হবে না। 

সৌভাগ্যবশত কাছাকাছির মধ্যেই একটা পছন্দসই বাড়ি পাওয়া গেল। বাগবাজারের খাল পেরিয়ে বরানগরের পথে 
কাশীপুর, সেখানে রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যানবাটি খালি পড়ে আছে। এগারো বিঘা চার কাঠা 
জমির মাঝখানে দোতলা বাড়ি, চারদিক উঁচু পীচিল দিয়ে ঘেরা, ভেতরে দুটি পুকুর ও নানারকম ফুল ও ফলের বাগান। 
ভাড়া মাসিক আশি টাকা । জমিদারদের বাগান-বিলাসের দিন আর নেই, রেস্তোয় টান পড়েছে, এইসব বাড়িতে এখন আর 
ঝাড়লষ্ঠন ভুলে না। নর্তকীদের নৃপুরের রিনিঝিনি শোনা যায় না, অযত্নে পড়ে থাকা এইসব পেল্লায় পেল্লায় বাগানবাড়ি 
এখন অনেকেই ভাড়া দিতে পারলে বীচে। 

অত বড় বাড়িতে তো শ্রীরামকৃষ্ণ এঢা থাকতে পারবেন না, কয়েকজন ভক্তকে সর্বক্ষণ থাকতে হবে সেবার জন্য । 
তাদের খাওয়ার খরচ, বাড়ি ভাড়া, ওষুধপত্র, যাওয়া-আসার ব্যয় এসব আসবে কোথা থেকে ? কতদিন এই খরচ চালাতে 
হবে, তাও তো কেউ জানে না। যে পনেরো-যোলজন ভক্ত অতি ঘনিষ্ঠ, তারা ঠিক করল যে বাড়ি ভাড়া নেওয়া হবে 
আপাতত ছ মাসের জন্য, আর সব খরচ নিজেদের মধ্যে টাদা তুলে চালানো হবে। ৃ 

শ্রীরামকৃষ্ণ সবই শুনতে পান । তিনি প্রত্যেক ভক্তের বাড়ির হাড়ির খবর পর্যন্ত রাখেন। তিনি টাকাপয়সা স্পর্শ করেন 
না, কিন্তু কোন জিনিসের কী দাম, সে সম্পর্কে তার টনটনে জ্ঞান আছে। একখানা ঘটি বা কম্বল বা থিয়েটারের টিকিট 
কিনতে কত খরচ পড়ে তাও তিনি জেনে নেন। ভক্তদের মধ্যে সুরেন্দ্রনাথ মিত্রের অবস্থা বেশ সচ্ছল, তার স্বভাবটাও ব্যয়- 
কুষ্ঠ নয়, শ্রীরামকৃষ্ণ তাকে নিভৃতে ডেকে বললেন, দেখ সুরেন্দর, এরা সব কেরানি-মেরানি ছাপোষা লোক, এরা এত টাকা 
চাদা তুলতে পারবে কেন? বাড়ি ভাড়াই আশি টাকা... সে যে অনেক গো ! বাড়ি ভাড়ার টাকাটা সব তুমিই দিও ! 
প্রথম আলো (ডম)_-৩১ ২৪১ 


সুরেন্দ্র তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। কাশীপুরের বাড়িতে যেতে যে শ্রীরামকৃষ্ণ সম্মত হয়েছেন, তাতেই তিনি ধন্য। 

অধ্বান মাসের ২৭ তারিখ শুক্রবার, শুক্লাপঞ্চমী, বেশ ভালো দিন। সেই দিনই দু'খানা ঘোড়ার গাড়ি ডেকে যাত্রা শুরু 
হল। একটি গাড়িতে শ্রীরামকৃষ্ণ ও সারদামণি ও নরেন, অন্য গাড়িতে আর কয়েকজন ভক্তের সঙ্গে রয়েছে লাটু । বাসা 
বদলের উত্তেজনায় শ্রীরামকৃষ্ণ হঠাৎ যেন আজ বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। শ্যামপুকুরের বাড়িতে তিনি কাটালেন সত্তর 
দিন। এর মধ্যে একদিনও বাইরে যাননি, আজ এতদিন পরে পথে নেমে তিনি যেন শিশুর মতন খুশি ও বিস্ময়ে সব কিছু 
নতুন করে দেখছেন। 

বাগবাজারের পুল পেরিয়ে গাড়ি চলল কাশীপুর চৌরাস্তার দিকে । আসন্ন শীতে নরম হয়ে এসেছে রোদ, আকাশ 
প্রসন্ন নীল। শ্রীরামকৃষ্ণের রোগজীর্ণ মুখখানিতে আজ হাসি ফুটেছে, মাঝে মাঝে তিনি মুখ বাড়িয়ে অন্য গাড়ির ছেলেদের 
সঙ্গে কথা বলছেন। তীর অবস্থা দেখে দু'দিন আগেও কয়েকজন ভক্ত কান্নাকাটি শুরু করেছিল, আজ গুরুকে সুস্থ দেখে 
উদ্বেল হয়ে উঠেছে তাদের বুক । একগলা ঘোমটায় মুখ ঢেকে বসে আছেন সারদামণি ! 

এবড়ো-থেবড়ো পাথরে বাধানো রাস্তা । দু'পাশে মুটে-মজুরদের চালাঘর ৷ গঙ্গার ধারে ধারে পাটকল ও কল-কারখানা 
স্থাপনের সঙ্গে অবাঙালি শ্রমিকরা এসে জুটছে এখানে ৷ গাড়ি ছাড়িয়ে যেতে লাগল পাটগুদাম, দাস কোম্পানির লোহার 
কারখানা, রেলি ব্রাদার্সের কারখানা, মদের দোকান, চালের আড়ত, ঘোড়ার আস্তাবল ৷ মাঝে মাঝেই চোখে পড়ে এক- 
একখানা বাগানবাড়ির ভগ্নদশা, এরই মধ্যে মতি শীলের বাগানবাড়িটি এখনও রয়েছে অক্ষুণ্ন মনোরম। পথে পড়ল 
সর্বমঙ্গলার মন্দির, শ্রীরামকৃষ্ণ অন্যদের ডেকে বললেন, ওরে ওই সর্বমঙ্গলা বড় জাগ্রত, প্রণাম কর, প্রণাম কর । 

মতি শীলের বাগানবাড়ির সামনে দিয়ে একটা ঝিল চলে গেছে বলে এই অঞ্চলটাকে বলা হয় মতি ঝিল। এই মতি 
ঝিলের উত্তরের বরানগর বাজার যাবার রাস্তার মোড়ের বাড়িটিই এদের উদ্দিষ্ট। 

লোহার ফটক পেরিয়ে গাড়ি দুটি ঢুকে এল ভেতরে । এককালে খুবই সমৃদ্ধ বাগান ছিল, এখন অযত্তের ছাপ স্পষ্ট । 
তবু গাড়ি থেকে নেমে শ্রীরামকৃষ্ণ চারদিকে তাকিয়ে বাঃ বাঃ বলতে লাগলেন। শহরের ঘিঞ্জি এলাকায় ছোট বাড়ির 
তুলনায় এখানে কতখানি উন্যুক্ত স্থান, কত গাছপালা । শ্রীরামকৃষ্ণ টলটলে পায়ে ঘুরে ঘুর্রে দেখতে লাগলেন, লাটু রয়ে 
গেল পাশে পাশে, একটু হোচট খেলেই ওঁকে ধরে ফেলবে। 

নরেন্দ্র এ বাড়ি আগে দেখেনি, সে বাগান পরিদর্শনে না গিয়ে সোজা ঢুকে গেল বাড়ির মধ্যে । জিনিসপত্র কোথায় 
রাখা হবে, কে কোন ঘরে থাকবে, এইসব বিলিব্যবস্থা লেগে গেল। তাকে কেউ নেতৃত্বের ভার দেয়নি, তবু সে যেন 
সহজাতভাবে নেতা । কারা কারা দিনের বেলা গুরুর সেবায় নিযুক্ত থাকবে, কে কে রাত্রি জাগবে, ওষুধ ও ডাক্তারের ভার 
থাকবে কার ওপর, কে বাজার করবে প্রতিদিন, এই সব কিছুই সে আগে ঠিক করে ফেলেছে। সুরেন মিত্তির, রাম দত্ত, 
মহেন্দ্র মাস্টারের মতন বয়স্ক ও দায়িত্বপূর্ণ ব্যক্তিরা থাকতেও নরেন্দ্র ব্যবস্থাপনা সবাই মেনে নেয়। 

একতলায় চারখানি ঘর, ওপরতলায় দুটি । দোতলার একটি বড় ঘর অতি চমৎকার, উত্তর, পশ্চিম আর দক্ষিণ দিক 
খোলা, পশ্চিমের দেয়ালটি 'আবার অর্ধগোলাকার, বাড়ির মালিক নিশ্চয়ই এ ঘরে এসে থাকতেন। এই ঘরখানিই 
শ্রীরামকৃষ্ণের জন্য নির্দিষ্ট হল। পাশের ছোটঘরটিতে থাকবে লাটু ও রাত্রের সেবকরা। নীচের বড় হলঘরটি সকলের 
বসবার জায়গা, তার পাশের একটি ঘরে অন্য ভক্তরা শোবে। উত্তর দিকে কোণের ঘরটিতে থাকবেন সারদামণি, তার 
পাশের ঘরটি দিয়ে দোতলায় যাবার জন্য আছে আর একটি কাঠের সিঁড়ি। বাড়ির পেছন দিকে ঠাকুর-চাকর-দারোয়ানদের 
জন্য রয়েছে অনেকগুলি ঘর। 

ওপরে এসে তার ঘর সংলগ্ন ছাদে দীড়ালেন। দেখে মনে হয়, 8785 

নেই, দু-এক বছর আগেকার সেই চঞ্চল, স্নিগ্ধ, রসে-বশে থাকা মানুষটি হয়ে গেছেন 

নরেন আজ বেশিক্ষণ থাকতে পারবে না। তাকে বাড়ি ফিরে গিয়ে নিজ ব্যবহার্য কিছু কিছু জিনিস ও বইপত্র দিয়ে 
আসতে হবে। তার চেয়েও বড় কথা, নিতে হবে মায়ের অনুমতি ৷ শ্যামপুকুরের বাড়িতে সে রাব্রিবাস করত না, কিন্তু 
এখানে নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে। মা ও অন্যান্য আত্বীয়স্বজনদের তাতে ঘোর আপত্তি। নরেনের ওপর যে 
একটা সংসারের দায়িত্ব, শিগগিরই বি এল পাস করে তার উকিল হবার কথা । 

কিন্তু নরেন্দ্র এখন কাশীপুর থেকে দূরে থাকতে পারবে না কিছুতেই । সে মাকে বোঝাবার জন্য দৌড়ে চলে গেল। 

গিরিশের নতুন পালার জন্য রিহার্সাল ছিল, তিনি দুপুরে আসতে পারেননি । কিন্তু রিহার্সাল দিতে দিতেও মন সর্বক্ষণ 
ছটফট করেছে। অমৃতলালের সঙ্গে বসে সন্ধের পর মদ্যপানও হয়ে গেল খানিকটা । একসময় আর কিছুই ভালো লাগল 
না । আজ গুরুর পায়ের ধুলো নেওয়া হয়নি, তাকে যেতেই হবে। 

কাশীপুরের বাগানবাড়ি চেনেন না গিরিশ। নিজের ঘোড়ার গাড়ি চেপে মহেন্দ্র মাস্টারের বাড়ির সামনে গিয়ে 
ডাকাডাকি করতে লাগলেন। মহেন্দ্র মাস্টার বেরিয়ে এসে বিশ্মিতভাবে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার ? গিরিশ তার হাত 
ধরে টেনে বললেন, উঠুন, উঠুন, শিগগির গাড়িতে উঠুন, কাশীপুরে যাব ! 

মহেন্দ্র মাস্টার বললেন, এত রাতে ? পরমহংসদেব নিশ্চয় ঘুমিয়ে পড়েছেন। 

গিরিশ তাকে হ্যাচকা টান দিয়ে বললেন, দূর মশাই ! ভক্ত যদি ব্যাকুল হয়ে ছুটে যায়, তা হলে ভগবান কি নিশ্চিন্তে 
ঘুমোতে পারেন? 

গাড়িতে উঠতে বাধ্য হলেন মাস্টার । চলতে শুরু করার পর জিজ্ঞেস করলেন, আপনি ওঁকে ভগবান বলে ধরে 
নিয়েছেন? 

গিরিশ বললেন, আলবাত ভগবান, তা ছাড়া আর কী সাক্ষাৎ অবতার । 

মাস্টার বললেন, তাদের অসুখের কোনও বর্ণনা পেয়েছেন কোথাও ? ওদের রোগ-ভোগ হবার কথা নয়, অবতারদের 
ইচ্ছমৃত্যু । 
২৪২ 


গিরিশ বললেন, আরে মশাই, এসব হল লীলা, সব আমরা কী করে বুঝব? ‘কৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা । 
নর বপু তাঁহার স্বরূপ।' আমাদের যত দুঃখ-কষ্ট-পাপ সব উনি কণ্ঠে ধারণ করেছেন, যখন ইচ্ছে হবে, তখনই আবার 
ঝেড়ে ফেলে দেবেন, আবার সুস্থ হয়ে উঠবেন । 

মাস্টার বললেন, আমরা সকলেই তাই চাই। 

গিরিশ বললেন, চাই মানে কী, হবেনই ! উনি অনেক দিন থাকবেন আমাদের মধ্যে 

নেশা পূর্ণ হয়নি বলে গিরিশ একটি বোতল সঙ্গে এনেছেন । সেটা তুলে একটা চুমুক দিলেন। 

গিরিশকে মত্ত অবস্থায় দু-একবার দেখেছেন মাস্টার । তখন গিরিশ যেন একটা অসুরের মতন দাপাদাপি শুরু করে 
দেন। 

মাস্টার শঙ্কিত হয়ে ভাবলেন, সেই অবস্থায় কি একজন অসুস্থ মানুষের কাছে যাওয়া ঠিক হবে? 

তিনি ইতস্তত করে বললেন, গিরিশবাবু, আমি বলছিলাম কী, আজ এত রাতে না গিয়ে কাল সকালে গেলে হত না? 
আজ প্রথম দিন, গাড়িতে যাওয়ার ধকল গেছে, উনি বিশ্রাম নেবেন... 

গিরিশ শান্তভাবে বললেন, আমি মদ খেয়েছি বলৈ ভয় পাচ্ছেন তো? মদ্যপান করেছি বটে, কিন্তু মাতাল হয়েছি কি? 
আজ মাতাল হব না। পরমহংসদেব আমাকে মদ ছাড়তে তো কখনও বলেননি । তিনি জানেন, আমার বীর ভাব । তিনি 
আমার বকলমা নিয়েছেন। 

একটু থেমে গিরিশ আবার বললেন, আমি জানি, পরমহংসদেব আমার ভার নিয়েছেন। তিনি আমার সঙ্গে সঙ্গে 
আছেন । আমি দুনিয়ার কাউকে ভয় করি না, গ্রাহ্য করি না। আমি যমকেও ভয় করি না। 

মাস্টার চুপ করে গেলেন। 

মদ্যপায়ীদের নেশার একটি স্তরে আপন মনে কথা বলার প্রবৃত্তি হয়। গিরিশ বলতে লাগলেন, একদিন রান্তিরে 
দক্ষিণেশ্বরে গেসলাম, উনি নিজের হাতে আমাকে পায়েস খাইয়ে দিলেন । আমি বাগবাজারের মস্তান, কত বাঘা বাঘা লোক 
চড়িয়ে খেয়েছি, নেশা-ভাঙ কিছু বাকি রাখিনি, রাতের বেলা আমায় দেখলে অনেকে ভয় পায়, সেই আমাকে কেউ মুখে 
তুলে কিছু খাইয়ে দেবে ? মা যেমন একটা শিশুকে... আমিও শান্ত হয়ে খেলুম ! আ্যা? ওগো, আমার চোখ দিয়ে জল 


অন্য দিকে কথা ঘোরাবার জন্য মাস্টার জিজ্ঞেস করলেন, আচ্ছা, অবতাররা তো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ধরাধামে 
আসেন । আমাদের গুরু কিসের জন্য... - 

গিরিশ হুঙ্কার দিয়ে বললেন,... ‘ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে ।' নতুন ধর্ম সংস্থাপন করে গেলেন পরমহংস । যত 
মত তত পথ। ওগো, সব ধর্মের পথগুলিই যে ঈশ্বরের দিকে যায়, সব ধর্মের মতই যে এক, এমন কথা কেউ আগে বলেছে? 
আজ অবধি কোনও ধর্মের গুরুঠাকুররা ভাবতে পেরেছে এত বড় একটা সহজ সত্য কথা ? সেই যে উনি উপমা দিয়ে 
বলেন না, বাঙালি হিন্দু বলে জল, উদুওয়ালা মুসলমানরা বলে পানি আর ইংরেজিওয়ালা খ্রিস্টানবা বলে ওয়াটার । যে- 
নামেই ডাকো, সকলেই চায় একই জিনিস ! - 

মাস্টার বললেন, আমি যতটুকু পড়াশুনো করেছি, তাতে এমন পরমতসহিষ্কুতার কথা কোথাও দেখিনি । 

গিরিশ নিজের বুকে টোকা মারতে মারতে বললেন, আর একটা কথা কী জান মাস্টার, উনি অবতার হয়ে এসেছেন 
আমার জন্য । হ্যা হ্যা আমার জন্য । এ রকম একটা পাপীকে উদ্ধার করে তাকে দিয়ে লোকশিক্ষার কাজে লাগাবেন । আমি 
কী ছিলাম আর কী হয়েছি ! সব পাপ ধুয়ে মুছে গেছে। 

ডিসেম্বর মাসের রাত, পথঘাট একেবারে নিখাত নিস্তব্ধ অন্ধকার তার মধ্য দিয়ে ঘোড়ার গাড়িটি চলেছে ঝুম ঝুম 
শব্দ করে । মাঝে মাঝে দু-চারটে পেঁচি মাতালের হল্লা ছাড়া আর কোনও মানুষের অস্তিত্ব টের পাওয়া যায় না। 

উদ্যানবাটি ঘুমন্ত, অন্ধকারে ঢাকা । তবে গিরিশের আশা ব্যর্থ হয়নি, শুধু দোতলার ঘরে এখনও বাতি জুলছে। মশারি 
টাঙিয়ে খাটে শুয়ে আছেন শ্রীরামকৃষ্ণ, এখনও ঘুমোননি। খাটের পায়ের কাছে বসে আছে অতি বিশ্বস্ত লাটু। ঘর ভনভন 
করছে মশা, লাটুকে একেবারে ছেঁকে ধর্রেছে, কিন্তু পাছে মশা মারার শবে প্রভুর ব্যাঘাত হয়, তাই সে অত মশার কামড় 
সহ্য করেও বসে আছে স্থির হয়ে। একটা লণ্ঠন জ্বলছে এক কোণে । | 

এত রাতে দুই ভক্তকে দেখে শ্রীরামকৃষ্ণ উঠে বসলেন। বিকেলের দিকের সেই উৎফুল্ল ভাবটা আর নেই, কালব্যাধি 
তার কণ্ঠ আকড়ে ধরেছে আবার । 

গিরিশ উচ্ছাসের সঙ্গে নানা কথা বলতে লাগলেন । বারবার বললেন, আপনি অবতার, আপনি ইচ্ছে করলেই তো সুস্থ 
হতে পারেন। আপনাকে শুয়ে থাকতে দেখলে ভালো লাগে না। 

ঈষৎ বিরক্তভাবে বললেন, এই আমার আর আপনি পূর্ণ অবতার-__ ইচ্ছা করেই ব্যাধিধারণ কচ্ছেন__ 

এসব কথা আর ভালো লাগে না। 

মাস্টারের দিকে তাকিয়ে বললেন, কাশি কফ বুকের টান এসব নেই, তবে পেট গরম। ঘুম আসে না। ঘরেই 
পায়খানার ব্যবস্থা করতে হবে । বাইরে যেতে পারব বলে মনে হয় না। 

হাতজোড় করে বলল, যে আজ্ঞে মোশাই, হামি তো আপনার মেস্তর হাজির আছি ! 

গিরিশ তার কথা শুনে হা-হা করে হেসে উঠলেন ৷. 
চা আবার মাস্টারকে উদ্বেগের সঙ্গে বললেন, দূর হয়ে গেল, ডাক্তীর-কোবরেজরা কি এতটা পথ আসতে 

? 


মাস্টার তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আসবেন বৈকি ! গাড়ি করে আসবেন... সময় বেশি লাগবে না। 
গিরিশ বললেন, আপনি ওষুধ খান শুধু কবিরাজের অহঙ্কার বাড়ানোর জন্য । 
শ্রীরামকৃষ্ণ চুপ করে গলায় হাত বুলোতে লাগলেন । 
২৪৩ 


গিরিশ আবার চেপে ধরার সুরে বললেন, বলুন, আপনি কেন ওষুধ খান ? 

শ্রীরামকৃষ্ণ বললেন, ঠাণ্ডা হাওয়া ঢুকছে। পুবের জানলাটা বন্ধ করে দাও না গো ! 

মাস্টার এবার জোর করে গিরিশকে নিয়ে নীচে চলে গেলেন । 

এক-একদিন খুবই কাতর হয়ে থাকেন শ্রীরামকৃষ্ণ, আবার মাঝে মাঝে চাঙ্গা হয়ে ওঠেন। সেই সাময়িক সুস্থতার 
সময় ভক্তদের সঙ্গে হাসি-ঠাট্টা রসালাপে মেতে ওঠেন, তারই মধ্যে ভাবের ঘোর হয়। পাচ-ছ'দিন পর অনেকটা সুস্থ বোধ 
করে তিনি নীচের বাগানে বেড়াতে যেতে চাইলেন । সে কথা শুনে সকলেই খুব আনন্দ হল। 

গরম বনাতের কালো কোট, মাথাবন্ধ টুপি, মোজা ও চটি জুতো পরে, হাতে একটা ছড়ি নিয়ে সিঁড়ি দিয়ে তিনি নেমে 
এলেন। আর তীর পা টলটল করছে না, নিজে নিজে দিব্যি হাটতে পারছেন। পেছনে ও দু'পাশে ভক্তদের দল, তিনি 
বাগানে এসে ছড়ি তুলে তুলে এক-একটা গাছ দেখাতে লাগলেন। অন্য সকলের চেয়ে তিনিই গাছপালা বেশি চেনেন। 
শীতের মরসুমি ফুলে বাগান ভরে আছে। অন্যদের ছেড়ে একটু এগিয়ে তিনি সেই ফুলের ঝাড়ের মধ্যে গিয়ে দাড়ালেন, 
ভক্তদের দিবে সামনাসামনি ফিরে মধুর হাস্য করতে লাগলেন। 

সকলেই ভাবল, ইনি যদি প্রতিদিন একবার এমনভাবে .বাগানে বেড়াতে পারেন, তা হলে পুরো সুস্থ হয়ে উঠবেন। 

কিন্তু সেই দিনই ঠাণ্ডা লেগে তিনি এমন দুর্বল হয়ে পড়লেন যে বিছানা ছেড়ে আর উঠতেই পারেন না; কাশিও বেড়ে 
গেল খুব । 

মাংসের সুরুয়া খাওয়া কিছুদিন বন্ধ ছিল, ডাক্তারের নির্দেশে আবার সেটা শুরু করতে হল। প্রতিদিন এক ভক্ত 
আইনসম্মত দোকান থেকে মাংস কিনে আনে । সারদামণি সেই মাংস রান্না করেন। কাচা জলে অনেকক্ষণ ফোটে, তাতে 
কয়েকটা তেজপাতা ও সামান্য মশলা মিশিয়ে একেবারে তুলতুলে সেদ্ধ হলে নামিয়ে ছেঁকে নেওয়া হয়। তারপর সেই 
জুসটুকু শুধু খেতে দেওয়া হয় রোগীকে । 

এই অসুখের সময়েই বলতে গেলে প্রথম সারদামণি তার স্বামীর সেবা করার সুযোগ পেয়েছেন। অন্য ভক্তরা উপস্থিত 
থাকলে তিনি দোতলার ঘরে আসেন না। শ্রীরামকৃষ্ণকে খাওয়াবার সময় কোণের দিকে কাঠের সিঁড়ি দিয়ে উঠে আসেন 
সারদামণি, তখন ঘর খালি করে দেওয়া হয়, শুধু পাশে দাড়িয়ে থাকে লাটু । ৃ 

শ্রীরামকৃষ্ণের খুব ভাত আর ঝোল খেতে ইচ্ছে করে। কিন্তু এখন আর তা গলা দিয়ে নামে না। সারদামণি 
করে সেই জুস খাইয়ে দেন। নারীহস্তের এই সেবাটুকু বেশ উপভোগ করেন শ্রীরামকৃষ্ণ । মাঝে মাঝে ইয়ার্কি করেন স্ত্রীর 
সঙ্গে। একদিন বললেন, হ্যা গা, তুমি কখনও অষ্টা-কষ্টা খেলেছ? 

সে এক রকম গ্রামের কড়ি খেলা । সারদামণি দু'দিকে মাথা নাড়লেন। 

শ্রীরামকৃষ্ণ বললেন, তাতে যুগ বাধলে আর সে গুটিদের কাটা যায় না। সেইরূপ ইষ্টের সঙ্গে যুগ বাঁধতে হয়। তা 
হলে আর ভয় থাকে না। নইলে পাকাগুটি আবার ক্যাচ করে কেটে দেয়। 

ক্রমশ সারদামণির জড়তা কাটছে। আগে পরপুরুষদের সঙ্গে কথাই বলতেন না। এখন নরেন্দ্র, বাবুরাম, রাখাল 
এইসব তরুণ বক্তদের সঙ্গে তীর স্বামীর অসুখ ও পথ্য নিয়ে আলোচনা করেন। তার সঙ্গে কথা কয়ে এইসব তরুণরাও 
বিশ্মিত। এতদিন তাদের মনে হত, নহবতখানায় ঘোমটা টানা নারীটি যেন নেহাতই একটা কাপড়ের পুঁটুলি । এখন বোঝা 
যায়, এর বেশ ব্যক্তিত্ব আছে, জাগতিক বিষয়ে জ্ঞান ও নিজস্ব মতামত রয়েছে। 

একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। 

একটা বড় বাটিতে প্রায় আড়াই সের গরম দুধ নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে উঠছেন সারদা মণি, হঠাৎ মাথা ঘুরে পড়ে 
গেলেন। ছিটকে পড়ল, বাটিটা, তার এক পায়ের গোড়ালির হাড় ঘুরে গেল, নরেন-বাবুরাম দৌড়ে এসে: ধরল তাকে। 
দারুণ যন্ত্রণা নিয়ে একতলার ঘরে নিজের বিছানায় শুয়ে রইলেন তিনি, স্বামীকে আর খাওয়াতে যেতে পারেন না। 


ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? 

বাবুরাম-নরেন হেসে খুন হয়। কয়েকদিন পর সারদামণির পায়ের ফোলা খানিকটা কমলে নরেনরা তাকে ধরে ধরে 
ওপরে নিয়ে আসে, নরেন বলে, এই যে দেখুন এনেছি, এবার ভালো করে খান তো ! 

শ্রীরামকৃষ্ণ যখন রস-তামাসা করেন তখন. অনেকেই হাসে বটে, কিন্তু ঘর থেকে বেরিয়েই তাদের মুখ থমথমে হয়ে 
যায়। নরেন অবতারতত্ব মানে না। অন্য অনেকে বিশ্বাস না করলেও নরেন বিশ্বাস করে যে পরমহংসদেবের এ রোগের 
নাম ক্যানসার, ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মতন অভিজ্ঞ চিকিৎসকের মতামত মিথ্যে হতে পারে না । এবং ক্যানসার 
রোগের পরিণাম সে জানে । শ্রীরামকৃষ্ণের আয়ু ফুরিয়ে এসেছে। 

আইন. পরীক্ষার জন্য বইপত্র এনেছে বটে নরেন, কিন্তু কিছুতেই তার মন বসে না। দোতলার ঘরের ওই প্রিয় 
মানুষটির রোগযন্ত্রণার কথা মনে পড়লেই বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায় । উনি আর থাকবেন না ? এ যে বিশ্বাসই 
করা যায় না। এই চিন্তা ভোলার জন্য বইয়ের পৃষ্ঠা কোনও সাহায্য করে না, বরং গান-বাজনা, আড্ডা-গল্প নিয়ে মাতামাতি 
ভালো লাগে । একখানা ঘরের মেঝেতে সতরঞ্চি পেতে আট-দশজন শোয়, নিজেদের মধ্যে খুনসুটি করে, এক-এক সময় 
খুব দাপাদাপি শুরু হয়ে যায়। তাই ঘরটার নাম দেওয়া হয়েছে, দানাদের ঘর ! 

মাঝে মাঝে নিজের বাড়ি ঘুরে আসে নরেন । ধার-ধোর করে সংসার খরচ দেয়, মাকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু 
ক্রমশই সংসার থেকে তার মন বিষুক্ত হয়ে যাচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণের সাহচর্যে, অন্য ভক্তদের সঙ্গে থেকেই সে বেশি 
তৃপ্তি পায় । মাঝে মাঝে সে চিন্তা করে, এরকম দু' নৌকোয় পা দিয়ে কতদিন চলবে £ আগে সে ঠিক করেছিল, ওকালতি 
পাস করে কিছুদিন প্র্যাকটিস জমিয়ে বেশ কিছু টাকা উপার্জন করবে । ছোট ভাই দুটিকে দাড় করিয়ে দিয়ে, তাদের হাতে 


২৪৪ 


সংসারের হাল তুলে দিয়ে সে বেরিয়ে চলে আসবে । কিন্তু এইভাবে কি ত্যাগ হয় ? এমন অঙ্ক কষে কি বৈরাগ্যের দীক্ষা 
নেওয়া যায়? আবার সঙ্গে সঙ্গে মনে পড়ে মায়ের মুখ। 

কখনও কখনও জোর করে, প্রায় কানে তুলো গৌজার মতন অন্য কিছু না শুনে সে জেদ নিয়ে পড়াশুনো শুরু করে 
দেয়। দু-তিন দিন আর ওপরের তলায় যায় না। শ্রীরামকৃষ্ণ উতলা হয়ে ওঠেন। বারবার জিজ্ঞেস করেন, নরেন কোথায় ? 
নরেন কোথায় ? বাবুরাম-রাখালরা জোর করে নরেনের পড়া ছাড়িয়ে তাকে টেনে নিয়ে আসে ওপরে। 

জিজ্ঞেস করেন, কী রে, তুই আমাকে দেখতে আসিস না কেন? 

নরেন মুখ গৌজ করে উত্তর দেয়, সামনে আমার বি এল পরীক্ষা । প্রস্তুত হতে হবে না? এমনি এমনি পাস করা যায় ? 

শ্রীরামকষ্ণ বললেন, তুই উকিল হবি ? তা হলে আর কোনও দিন আমি তোর হাতের ছৌওয়া খাব না। 

নরেন মুখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে । তারপর হাসে । যাঃ, মুক্তি, মুক্তি ! আর দ্বিধার প্রশ্ন নেই। 

নরেন দৌড়ে নীচে চলে আসে । বইখাতা সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় । নাচতে থাকে মনের আনন্দে। এ দেশ থেকে 
একজন উকিল কমে গেলে কারুর কোনও ক্ষতি হবে না। 

সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নরেন হঠাৎ উঠে বসল। ঘরের মধ্যে তার ভালো লাগছে না। আরও দু- 

চারজনকে ডেকে তুলে বলল, চল, বাইরে হাটতে যাবি ? বেড়াতে বেড়াতে তামাক খাব । 

শরৎ, গোপাল এই রকম আরও কয়েকজন রাজি হয়ে যায়। থেলো ইকোতে তামাক ধরানো হল । হাতে হাতে ঘুরতে 
লাগল সেই ইকো । শীতের নিশুতি রাত, ওদের সঙ্গে কোনও উষ্ণ বস্তু নেই, তাতেও গ্রাহ্য নেই। হঁকো টানতে টানতে 
বাগানের মধ্যে এসে নরেন গন্তীর গলায় বলল, দেখ, পরমহংসদেবের যা শরীরের অবস্থা, তাতে আর কতদিন থাকবেন 
ঠিক নেই। সময় থাকতে থাকতে ওর কাছ থেকে আধ্যাত্মিক উন্নতি করার জন্য যতখানি শেখার শিখে নে। উনি চলে গেলে 
আর অনুতাপের শেষ থাকবে না। দিন দিন আমরা বাসনাজীলে জড়িয়ে পড়ছি। এই বাসনাতেই সর্বনাশ। বাসনা ত্যাগ 
কর, বাসনা ত্যাগ কর ! 

একটা গাছতলায় এসে বসল নরেন । কাছাকাছি অনেক শুকনো ডাল ও পাতা পড়ে আছে, কেউ যেন একটা স্তূপ 
বানিয়ে রেখেছে । নরেন সেই দিকে চেয়ে থেকে বলল, এটাতে আগুন ধরিয়ে দে ! সাধুরা যেমন ধুনি জ্বালায়, আমরাও 
জ্বালিয়ে অন্তরের সুপ্ত বাসনাগুলি পোড়াব। 

দপ করে জ্বলে উঠল আগুন । গোল হয়ে ঘিরে বসল ক'জন তরুণ । আগুনের আঁচে শীতের আরাম হয়, হাত সেঁকে 
নিতে ইচ্ছে করে। ওরা আরও কাঠকুটো টেনে টেনে আনে। “অগ্নয়ে স্বাহা’ বলে ছুঁড়ে ছুঁড়ে দেয়। নরেন এক-একটা ডাল 
ছোড়ে আর বলে, এই আমাদের বাসনা । এই আমাদের বাসনা । যাক, পুড়ে যাক । অন্তরটা শুদ্ধ হোক। 


1৫৬ ॥ 
শশিভূষণের এখন প্রায় উন্মাদের মতন দশা । সর্বক্ষণ একটাই চিন্তা, ভূমিসূতা, ভূমিসূতা! সকালবেলা ঘুম ভেঙেই 
মনে হয়, কই, আজ কেন তার ঘরের জানলা খুলে দিচ্ছে না। কোথায় ভূমিসৃতা ? 
এখন শশিভৃষণের স্বপন, তিনি চাকরি ছেড়ে দেবেন, কলকাতাতেও আর থাকবেন না, দাদাদের কাছে নিজের 


সম্পত্তির ভাগ বেচে দিয়ে ফরাসডাঙায় একটা বাড়ি কিনবেন। গঙ্গার ধারে একটি সুন্দর বাড়ি, সঙ্গে থাকবে বাগান, সেই 
বাড়িতে শুরু হবে নতুন সংসার । সেখানে তূমিসৃতাকে চাই। 

কিন্তু মেয়েটি কি পাথর ? সে কিছুতেই সাড়া দিতে চায় না, শত প্রশ্রেরও উত্তর দেয় না। 

তিনি তাকে দাসিত্‌ থেকে মুক্তি দিতে চেয়েছেন। কোনও অসম্মানজনক প্রস্তাব দেননি, বিয়ে করার সঙ্কল্প 
জানিয়েছেন, একটি মেয়ে এর চেয়ে আর বেশি কী আশা করতে পারে? ণ ওর জাতি-গোত্র-পিতৃপরিচয় নিয়েও 
মাথা ঘামাননি, এতখানি উদারতারও কি মূল্য বোঝে না ভূমিসৃতা ? অথচ সে নয়! 

দুটি মাত্র পথ খোলা আছে। মহারাজের ইচ্ছা অনুসারে ভূমিসৃতাকে ত্রিপুরা গিয়ে রাজপ্রাসাদে বন্দিনী হতে হবে, 
অথবা শশিভৃষণের সঙ্গে চলে যেতে হবে কলকাতা ছেড়ে । যদি মহারাজের শয্যাসঙ্গিনী হবার লোভ থাকত তার, তা হলেও 
না হয় তার এই অসাড়তার অর্থ বোঝা যেত। কিন্তু ত্রিপুরায় যাবার প্রসঙ্গ উঠলেই ভূমিসৃতা প্রবলভাবে মাথা নাড়ে। অথচ 
শশিভূষণের প্রস্তাবে সে চুপ করে থাকে । একেবারে নিথর, মুখে যেন কুলুপ আঁটা । 

এদিকে সময় যে পার হয়ে যাচ্ছে দ্রুত ৷ ত্রিপুরায় ফিরে যাবার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। বাধা-ছাদা হচ্ছে 
টলবহর। মহারাজ ভূমিসূতার কথা প্রায়ই উল্লেখ করেন। রানী মনোমোহিনীর কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন যে ভূমিসূতা 
আর অসুস্থ নয়। কিন্তু এখনই তার গান শোনার জন্য পীড়াপীড়ি করেননি । তিনি ব্যস্ত রয়েছে, প্রত্যেক দিনই দেখা করতে 
আসছে বহু মানুষ । দু-একটি থিয়েটার দেখে যাওয়ার জন্য মহারাজ যাত্রার দিন আবার পিছিয়ে দিয়েছেন। কিন্তু তাও বা 
আর ক'দিন ! শশিভূষণ এখনও পর্যন্ত মহারাজের সামনে ঘুণাক্ষরেও উচ্চারণ করেননি যে ভূমিসূতা তাঁর সঙ্গে যেতে রাজি 
নয়। শশিভৃষণ মহারাজের মেজাজ জানেন, এমনিতে দরাজ হৃদয়ের মানুষ, তবে কেউ তীর ইচ্ছার বিরোধিতা করলে সহ্য 
করতে পারেন না । তুলকালাম বাধাবেন। অথচ এ কথাও ঠিক, শশিভূষণ যদি মুখ ফুটে বলতে পারেন, মহারাজ, আমি ওই 
কন্যাটিকে বিবাহ করতে চাই, তৎক্ষণাৎ মহারাজ জল হয়ে যাবেন। বিবাহপ্রথাকে তিনি সম্মান করেন, অন্যের স্ত্রী কেড়ে 
নেবার অভ্যেস তার নেই। 


২৪৫ 


শশিভূষণ যে সব দিক দিয়ে ভূমিসূতাকে উদ্ধার করতে চাইছেন, তা কেন ও বুঝতে পারছে না? 
আজ বেশ আগে ঘুম ভেঙেছে শশিভৃষণের । এখনও চা আসার সময় হয়নি। শশিভৃষণের তর সইল না। তিনি সিঁড়ির 
কাছে গিয়ে ডাকলেন, ভূমি, ভূমি ! 

ভূমিসূতা সিঁড়ির নীচে এসে দীড়াল। 

ভূমিসৃতাকে কখনও অসংবৃতা বা অপ্রস্তুত দেখা যায় না। সে দিনে দু-তিনবার স্নান করে। তার পরনের শাড়ি দু-তিন 
জায়গায় সেলাই করা হলেও নয়, শাড়ি পরারও একটা বিশেষ ঢঙ আছে । চুল থাকে বিন্যস্ত, পায়ে আলতা, কপালে 
একটা চন্দনের ফৌটা। 

আজই প্রথম মনে হল, সে স্নান করেনি এখনও, চুলে চিরুনি পড়েনি একটুও, শাড়ির আচল কাধে জড়ানো, সে মুখ 
তুলে ওপরের দিকে চাইল। 

শশিভৃষণ কয়েক পলক তার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওই মুখখানি দেখলেই তীর বুকের মধ্যে তোলপাড় হয়। 
কেন আগে ভালো করে দেখেননি, কেন প্রথম থেকেই মিষ্ট বাক্য বলেননি, আফসোস হয় সেজন্য । 

তিনি শুধু বললেন, চা নিয়ে এসো । কথা আছে। 

খানিক বাদে ট্রে-তে সাজিয়ে চুনের জল, চা ও বিস্কুট নিয়ে এল অন্য একজন । মাঝাবয়েসী এক দাসী, এর নাম 
সুশীলা ৷ দীতে মিশি দেয়, তাই মুখখানা সব সময় ঝোল মাখা মতন হয়ে থাকে, মোটাসোটা গড়ন, চুলে নিশ্চয়ই উকুন 
আছে, যখন-তখন ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোয়। 

তাকে দেখেই শশিভৃষণের মেজাজ সপ্তমে চড়ে গেল । এ কী ব্যাপার, এ রকম তো কোনওদিন হয়নি । ভূমিসূতা তার 
ত ক কদর্য হারলো রর মম নর 
ভূমিসৃতার কী হল ? 

শশিভৃষণের একবার ইচ্ছে হল, এক টান মেনে তিনি ট্রে-টা ফেলে দেবেন মেঝেতে ৷ ডূমিসূতাকে তিনি নিজে 
বললেন, কথা আছে, তবু সে এল না? 
দাস-দাসীদের সামনে অসংযত ব্যবহার শোভা পায় না। শশিভূষণ অতি কষ্টে মেজাজ দমন করে বললেন, ভূমি 
কোথায় ? 

সুশীলা বলল, সে তো এই মাত্তর নাইতে গেল। 

ভূমিসূতা সাত চড়ে রা কাড়ে না, কিন্তু অন্য সব দাস-দাসীরাই প্রয়োজনের অতিরিক্ত বেশি কথা বলে। সুশীলা আরও 
বলল, তার কী জানি কী হয়েছে বাবু। কাল সারা রাত ঘুমোয়নি, ফ্যাচোর ফ্যাচোর করে কেন্দেছে। আমি ভাবলুম বুঝি 
পেটে যাতনা হচ্ছে। তা কোনও কথাই বলে না। 

ণ গুম হয়ে রইলেন। ভূমিসূতা অসুস্থ ? তা যদি না হয়, তা হলে ভূমিসূতার কান্নার আর কী কারণ থাকতে 
পারে ? তিনি কি তার প্রতি কোনও অন্যায় ব্যবহার করেছেন। বিবাহ ! একজন নারীর কাছে এর চেয়ে ন্যায্য প্রস্তাব আর 
কী হতে পারে ? দাসী থেকে গৃহিণী হবে ভূমিসূতা, তার সন্তানেরা সিংহ বংশের পদবী পাবে! 

ণ একবার জানলার কাছে দাড়ালেন, একবার নেমে গেলেন বাগানে । তার শরীরের মধ্যে এক দারুণ 
অস্থিরতা। এই সকালে ভূত্যমহলে গিয়ে ভূমিসৃতার খৌজখবর নেওয়া কি ভালো দেখাবে ? বেলা বাড়লে ভূমিসৃতা সত্যি 
অসুস্থ কিনা ঠিক জানা যাবে । অসুস্থ হলে সে স্নান করবে কেন? 

যেদিন থেকে শশিভুষণ ভূমিসৃতাকে আর দাসী মনে করেন না, সেদিন থেকে তিনি নীচের মহলে যেতে সঙ্কোচ বোধ 
করেন। অন্ধকার স্যাতসেতে ঘর । ছেঁড়া ঝুলি-ঝুলি মাদুর-কীথার বিছানা, ওই পরিবেশে তিনি ভূমিসৃতাকে দেখতে চান না 
আর । ফরাসডাঙার বাড়িতে তিনি ভূমিসূতার জন্য মেহগনি কাঠের পালঙ্ক আনবেন। 

শশিভূষণ বড় আয়নার সামনে দাড়ালেন । হাত বুলোতে লাগলেন নিজের চিবুকে ও বক্ষে । বহুদিন এ শরীরে কোনও 
নরম হাতের স্পর্শ লাগেনি । লোকে তাকে সুপুরুষই বলে৷ তাদের বংশের সব পুরুষরাই দীর্ঘকায়, গৌরবর্ণ। শশিভূষণ 
এক সময় ঘোড়ায় চেপে বন্দুক হাতে শিকার করতেন, তার স্বাস্থ্য । ভূমিসৃতার পক্ষে তাকে অপছন্দ করার কোনও 
কারণ থাকতে পারে কি ? তার চেয়ে অনেক বেশি বয়েসের লোকেরা দ্বিতীয় বিবাহ করে। 

শশিভূষণ আশা করেছিলেন, ভূমিসূতা নিশ্চিত তার জলখাবার দিতে আসবে । কিন্তু তার আগেই মহারাজের কাছ 
থেকে তার ডাক এল । 

এর মধ্যেই মাহরাজ বীরচন্ত্র মাণিক্য সেজেগুজে তৈরি হয়ে বসে তৃতীয় পেয়ালা চা খাচ্ছেন । মুখ দেখেই বোঝা যায়, 
মন বেশ প্রফুল্ল । আজ তিনি হ্যামিল্টনের দোকানে বন্দুক দেখতে যাবেন । ব্রিটিশ ভারতের প্রজাদের অস্ত্র রাখার অধিকার 
নেই। শশিভৃষণের নিজের বন্দুক বাজেয়াপ্ত হয়ে গেছে। কিন্তু ত্রিপুরায় রাজপরিবার, এমনকি সাধারণ মানুষদের সম্পর্কেও 
এ নিষেধ খাটে না । মহারাজ দু'খানা বন্দুক কিনবেন। 

মহারাজ বললেন, বসো হে মাস্টার । আমার সঙ্গে চা খাও। কলকাতার চা অতি সরেশ । জলের গুণেই হয় বোধ হয়। 
আমাদের ত্রিপুরায় এমন কলের জলের ব্যবস্থা করা যায় না? 

শশিভৃষণ বললেন, অবশ্যই করা যায় । দু-একটি সাহবেকে নিয়ে গিয়ে আগে সমীক্ষা করাতে হবে । 

মহারাজ বললেন, সংবাদপত্রে দেখলাম, এ শহরের আরও অনেক অঞ্চলে নল টানা হচ্ছে। দু-একটি ইংরেজ 
কারিগরকে কি ত্রিপুরায় যেতে বললে যাবে? 

শশিভৃষণ বললেন, পয়সা পেলে ইংরেজরা যে কোনও জায়গায় যেতে রাজি হয়। 

মহারাজ বললেন, হু, পয়সা ! প্রশ্ন হচ্ছে, কত পয়সা ? ঘোষমশাইয়ের সঙ্গে আলোচনা করে দেখতে হবে । তোমাদের 
এই বাঙালিবাবুটির বড় কৃপণ স্বভাব । আমার খরচের জন্যও বেশি পয়সা দিতে চায় না। আমারই রাজকোষের পয়সা, তবু 
আমাকে দেয় না ! 


২৪৬ 


নিজের রসিকতায় মহারাজ নিজেই হা-হা করে হেসে উঠলেন। 

তরপর বললেন, চল মাস্টার, আগে বন্দুকের দোকানে যাই । তারপর নগর দর্শন করব সারা দিন। আগরতলায় নতুন 
রাজধানী গড়ার ইচ্ছে আছে আমার । এখানকার রাস্তা-ঘাটের নকশা জোগাড় করে নিও তো ! 

শশিভূষণ ভাবলেন, এই মুহুর্তে তিনি যদি বলেন যে তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন, তা হলে মহারাজের মুখের অবস্থা কী 
রকম হবে? 

মহারাজ অবশ্য আগাগোড়াই তার সঙ্গে সহৃদয় ব্যবহার করে এসেছে। খুব বেশি আনুষ্ঠানিকতা পছন্দ করেন না 
তিনি। প্রত্যেকবার সাড়ম্বরে তার জয় ঘোষণা করে প্রণাম জানাতে গেলে তিনি হাত তুলে বাধা দিয়ে বলেন, আরে থাক, 
থাক, অত দরকার নেই ! 

শশিভূষণ একেবারে বিনা কারণে পদত্যাগ করতে চাইলে তিনি হতভম্ব হয়ে যাবেন নিশ্চয়ই । তবু বলতেই হবে, দু- 
এক দিনের মধ্যেই। | 

বন্দুকের দোকান, হোয়াইট ওয়ে লেড ল, হগ সাহেবের বাজার ঘুরে ক্লান্ত হয়ে মহারাজ উইলসন হোটেলে খেতে 
এলেন। সেখানে গুরু ভোজন হয়ে গেল । এখন তিনি গঙ্গার ধারে কিছুক্ষণ বায়ুসেবন করতে চান । জুড়িগাড়ি এসে থামল 
আরমানি ঘাটে । ছড়ি হাতে নিয়ে পায়চারি করতে লাগলেন মহারাজ । এখন গঙ্গার বুকে অনেক কলের জাহাজ দেখা যায়। 
সাধারণ জল ফুটিয়ে বাষ্প, সেই বাম্পেরু কী তেজ, বড় বড় জাহাজ টেনে নিয়ে যাচ্ছে। বাম্পই যেন এ যুগে সেই 
আলাদিনের কলসির দৈত্য । Es 


মেঘলা দিন, গঙ্গার ধারে অনেকেই বেড়াতে এসেছে। অনেক উচ্চপদস্থ ইংরেজের নিজস্ব বজরা বাধা আছে বিভিন্ন 
ঘাটে। কোনও কোনও চলন্ত বজরার ছাদে তরুণী মেমসাহেবরা দাড়িয়ে আছে। হাতে তাদের রঙিন ছাতা । এমন 
সাবলীলভাবে লোকচক্ষুর সামনে ভারতীয় মেয়েরা দীড়াতে পারে না। শশিভূষণ যা দেখছেন, তাতেই তার মনে পড়ছে 
ভূমিসৃতার কথা । চন্দনগরে তীর বাড়ির সামনেও বজরা বাধা থাকবে । বিকেলবেলা তিনি ভূমিসৃতাকে নিয়ে ভেসে 
পড়বেন। 

এক সময় মহারাজ বললেন, আঃ, কী অপূর্ব নদী । পতিত-উদ্ধারিণী জাহ্নবী ! দেখ মাস্টার, কত নদীই তো দেখলাম, 
কিন্তু গঙ্গার মতন এমন স্নিগ্ধ বাতাস আর কোনও নদী দিতে পারে না। আচ্ছা, এই গঙ্গার একটা ধারা আমাদের ত্রিপুরায় 
টেনে নিয়ে যাওয়া যায় না? 

এরকম কথা শুনে শশিভূষণ হাস্য সংবরণ করতে পারলেন না। তিনি বললেন, মহারাজ, আমার মনে হয়, তার চেয়ে 
ত্রিপুরার একটি পাহাড় এই সমতলে টেনে আনা অনেক সোজা ! 

মহারাজও হেসে বললেন, বাংলায় অনেক পাহাড় আছে, ওদিক চট্টগ্রাম এদিকে দার্জিলিং, তোমাদের পাহাড় দরকার 
কী ? কিন্তু গঙ্গার মতন একটি নদী আমাদের বড় প্রয়োজন ! যা কিছু সুন্দর, যা কিছু পবিত্র তা সব দিয়ে আমার ব্রিপুরাকে 
সাজাতে ইচ্ছে করে ! | 

আর একটুখানি যাবার পর মহারাজ হঠাৎ থেমে গিয়ে বললেন, আমার সাধ হয় কী জান, মৃত্যুর পরেও যেন এই গঙ্গা 
তীরেই থাকি । মাস্টার, আমি মরলে এই গঙ্গার ধারে আমাকে দাহ করো। 

এরকম কথার উত্তরে যা বলতে হয়, শশিভূষণ সেটা জোর দিয়ে বললেন, মহারাজ, মৃত্যুর কথা এখনই মনে আনছেন 
কেন? আপনি যুবকের মতন স্বাস্থ্যবান ! | 

মহারাজ বললেন, এখনও ভোগ-বিলাস অনেক বাকি আছে, অনেক কিছুই আকড়ে ধরতে চাই, নিজের অধিকার এক 
বিন্দু ছাড়তে চাই না, এ সবই ঠিক, তবু মাঝে মাঝে মৃত্যুর ছায়া দেখতে পাব না, এমন নির্বোধ আমি নই। কার কখন 
সময় ফুরিয়ে যায়, কে বলতে পারে? 

EIT 
আমার সব শেষ হতে চলেছে । আমি ভূমিসূতাকে নিয়ে অন্য জায়গায় ঘর বাধব। 
র রানী মনোমোহিনীকে নিয়ে 


এবারে ভূমিসূতা নিজেই রেকাবিতে জলখাবার নিয়ে এল । একটা ধপধপে সাদা শাড়ি পরা, চুল খোলা । শশিভূষণ 


বিধবাবালা বলে মনে হয়। 

শশিভূষণ গন্ঠীরভাবে জিজ্ঞেস করলেন, তুমি নাকি কাল সারা রাত কেঁদেছ? কী হয়েছে তোমার ? কোনও অসুখ ? 

ভূমিসৃতা আস্তে আস্তে মাথা নেড়ে নত বলল, কিছু হয়নি ! 

শশিভূষণ আবার জিজ্ঞেস করলেন, তবে কেঁদেছ কেন ? কেউ তোমাকে কোনও কটু কথা বলেছে? 

ভূমি বলল, না । আমি আপনার জন্য জল নিয়ে আসি ? 

শশিভূষণ বললেন, কিচ্ছু আনতে হবে না । তুমি বসো । তোমার সঙ্গে অনেক কথা আছে। আজ সব কথা শেষ করে 
দিতে হবে। বসো। 

ভূমি অনেকখানি দূরত্বে মেঝের ওপর বসে পড়ল। 

শশিভূষণ প্রায় ধমকের সুরে বললেন, ওখানে নয়, ওই চেয়ারে বসো । এসো, উঠে এসো ! 

ভূমিসূতা উঠল বটে, কিন্তু চেয়ারে বসল না, দীড়াল চেয়ারটির পিছনে । 

শশিভৃষণ বললেন, তোমাকে আমি সমমর্যাদা দিতে চাই, তুমি কেন তা নেবে না? কেন তা বুঝতে চাও না ? চুপ 
করে থাকলে চলবে না, আজ তোমায় উত্তর দিতেই হবে । 

ভূমিসৃতা বলল, আমি এর যোগ্য নই। 


২৪৭ 


শশিভৃষণ বললেন, কে বলেছে, তুমি এর যোগ্য নও ! তুমি অসাধারণ । একটা কথা সত্যি করে বল তো ? আমাকে 
কি তোমার মন্দ লোক মনে হয় ! তুমি কি ভাব, আমার কিছু কু অভিসন্ধি আছে? বলো, বলো ! 
ভূমি বলল, না। আপনি মহৎ। 
শশিভূষণ একজন আহত মানুষের আর্তনাদের সুরে বললেন, তবে ? তবে কেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? 
তুমি বুঝতে পার না, আমি তোমাকে চাই। কতখানি চাই ! আর কোনও নারীকে আমি এমন ভাবে চাইনি । এই দাসিত্ব 
2৮751095417 
ভূমিসৃতা চুপ করে রইল। 
শশিভূষণ আর নিজেকে সামলাতে পারলেন না । আবেগের বশে ছুটে এসে ভূমিসূতার একটা হাত ধরলেন। 
বিদ্যুৎপৃষ্টের মতন কেঁপে উঠে ভূমিসূতা হাত ছাড়িয়ে নিল। পিছিয়ে গিয়ে দাড়াল দেয়াল সেঁটে । অসহায় কান্না 
জড়ানো গলায় বলতে লাগল, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন ! 
শশিভৃষণ গভীর বিস্ময়ের সঙ্গে কয়েক মুহুর্ত চেয়ে রইলেন ওর মুখের দিকে । তারপর বললেন, ক্ষমা ? কিসের জন্য 
ক্ষমা ? তুমি তো কোনও দোষ করোনি ! আমি তোমাকে বিবাহ করার প্রস্তাব দিলুম, তুমি সারা রাত কাদলে। আমি তো 
এর কোনও অর্থই বুঝতে পারছি না। তুমিও কি বুঝতে পার না যে এ ছাড়া আর কোনও উপায় নেই ? তুমি যদি ত্রিপুরায় 
যেতে না চাও, তাহলে আমি তোমাকে কোথায় লুকিয়ে রাখব ? মহারাজের কাছে আমি মিথ্যে কথা বলতে পারব না। 
ভূমিসৃতা চুপ করে রইল। 
শশিভৃষণ বললেন, তোমার কি ইচ্ছে করে না, ভূমি নিজস্ব একটা বাড়ি পেতে ? নিজের সংসার, স্বামী, আমি সব 
ব্যবস্থা করে ফেলেছি। 
ভূমিসূতা ফুঁপিয়ে কেঁদে উঠল। 
শশিভৃষণ অস্থিরভাবে বললেন, এখন কান্নার সময় নয় । দ্রুত সিদ্ধান্ত নিতে হবে । তালতলায় একটা ভাড়া বাড়ি দেখে 
রেখেছি । সেখানে গিয়ে কয়েক দিনের মধ্যে বিবাহটা সেরে নিতে হবে । তারপর আমরা চলে যাব চন্দননগর, আমি বলছি, 
সে জায়গাটা তোমার খুব পছন্দ হবে, দেখো! 
কান্নার মধ্যে আত্মগোপন করে রইল, আর উত্তর দেয় না। শশিভৃষণ একই কথা বলে যেতে লাগলেন 
বারবার। 
এক সময় দরজার কাছে এসে দীড়ালেন সুশীলা নামী দাসীটি। 
শশিভূষণ তার দিকে ফিরে ক্রুদ্ধভাবে বললেন, কী চাই? 
সুশীলা বলল, একটা চিঠি ৷ পুরুতমশাই বললেন, তোমাদের এখানে ভূমিসূতো নামে কে আছে, তাকে এই চিঠিখানা 
দিও । আজই । আমি সেই তখন থেকে ভূমিকে খুঁজে 1 
শশিতৃষণ জ্কুঞ্চিত করে বললেন, চিঠি ? ওকে কে চিঠি লিখবে ? পুরুতমশাই-ই বা ওকে চিঠি দেবেন কেন? 
বলল, আমিও তো তাই ভাবছি। আমরা দাসী মাগী, মুখ্য, নেকাপড়া জানি না, আমাদের কে পত্তর দেবে? 
তারপর মালুম হল, বোধ হয় ভূমির হাত দিয়ে আনপার কাছেই এটা পাঠাতে চায়। তাই নিয়ে এলুম। 
র হাতে একখানা সাদা লেফাফা । শশিভৃষণ হাত বাড়িয়ে সেটা নিয়ে বললেন, ঠিক আছে, তুমি যাও। 
লেফাফার ওপর কোনও নাম লেখা নেই ৷ মুখটা গঁদ দিয়ে সাটা। সেটা ছিড়তে ছিড়তে শশিভৃষণ বললেন, এই 
পুরুতটা মহা পেটুক। প্রায়ই এটা-সেটা ছুতো করে টাকা চায় । আবার বোধ হয় কিছু চাইছে। 
চিঠির সম্বোধন ও লেখকের নাম আগে দেখলেন তিনি । যেন বজ্রপাত হল ! শশিভূষণের চিন্তা একমুখী ছিল, কিন্তু 
ভূমিসৃতাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন সেই তো যথেষ্ট, ভূমিসৃতার আপত্তির কোনও কারণ তিনি খুঁজে পাননি । অন্য কোনও 
দিকের কথা তার মাথাতেই আসেনি একবারও । 
তিনি হতবুদ্ধির মতন ধপ করে পালঙ্কে বসে পড়ে, অস্ফুট স্বরে বললেন, ভরত ! 
হে 
তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়াছিলাম, তোমার সহিত সংযোগ রক্ষা করিব। তোমাকে অপমানের জীবন হইতে মুক্তির 
ব্যবস্থা অবশ্যই করিব। কিন্তু এতদিন তাহা পারি নাই। তুমি নিশ্চয় স্থির করিয়াছ যে আমি কাপুরুষের ন্যায় পলায়ন 
করিয়াছি, তোমাকে বিস্মৃত হইয়াছি। ইহা তুমি অবশ্যই মনে করিতে পারো, দোষ আমারই। তবে সত্য এই যে, আমি 
তোমাকে একদিনের জন্যও বিস্মৃত হই নাই। সর্বক্ষণ তোমার কথা মনে পড়ে। রাত্রে আমার ঘুম আসে না । আমার ঘরের 
শূন্য দেওয়ালে আমি তোমার মুখচ্ছবি দেখিতে পাই। 
ভবানীপুরের বাটি হইতে অকস্মাৎ বিতাড়িত হওয়ার সময় আমি তোমার সহিত কথা বলার সুযোগ পাই নাই। 
পূজনীয় মাস্টারমহাশয়কে আমি সক্কোচবশে জানাইতে পারি নাই কিছু। কিন্তু তুমি এখন যে রাজবাড়িতে আছ, তাহা আমি 
বিলক্ষণ জানি । কিন্তু কোনও বিশেষ কারণবশত ওই বাড়ির ব্রিসীমানায় আমার যাইবার উপায় নাই। কারণটি তোমাকে 
এখন বলিতে পারিব না, কিন্তু তুমি বিশ্বাস করিও, তোমার প্রতীক্ষাতেই আমার প্রতিটি দিন কাটে । খবর পাইয়াছি, 
মহারাজ শীঘ্রই ত্রিপুরায় ফিরিবেন। তুমি কোনওক্রমেই ত্রিপুরায় যাইতে সম্মত হইয়ো না। তা হইলে তোমার সহিত আমার 
চিরবিচ্ছেদ ঘটিবে, আমি কোনওক্রমেই তাহা সহিতে পারিব না। মহারাজ চলিয়া গেলে আমি তোমার সহিত সাক্ষাৎ 
করিতে পারিব। পুরোহিত মহাশয় আমার বিশেষ বন্ধু, তাহার মারফত পত্র পাঠাইলাম। তুমি তীহার হস্তে উত্তর দিতে 
পারো । অবশ্য দিও । তোমার কুশল সংবাদ দিও। ইতি 
নিত্য প্রীত্যর্থী 
ভরতকুমার 
২৪৮ 


চিঠিখানা পাঠ শেষ করার পর দীতে দাত চেপে শশিভুষণ আবার শুধু বললেন, ভরত ! 

তীর সমস্ত শরীরে আগুনের মত ছড়িয়ে পড়েছে ক্রোধ । তীর এমন প্রিয় একটা স্বপ্ন তছনছ করে দিতে চায় ভরত ? 
কে ভরত ? সেই গঞ্জের নদীর ঘাটে, ভিখারিদের সারিতে বসে ছিল ন্যাড়া মাথা একটা ক্যাংলা ছেলে, প্রায় উন্মাদ। 
শশিভৃষণ যদি সেখান থেকে তাকে তুলে নিয়ে না আসতেন, তা হলে কোথায় থাকত ভরত ? কলকাতায় কে তাকে আশ্রয় 
দিত !-এখনও শশিভৃষণের দেওয়া মাসোহারায় সে টিকে আছে। সামান্য একটা পরগাছা হয়ে সে ভূমিসূতার মতন একটি 
রমণীরত্বকে পেতে চায় । বাদরের গলায় মুক্তোর মালা ! 

জুলত্ত চোখে চেয়ে শশিভূষণ বললেন, ভরত ! এর জন্য তুমি আমার কথায় রাজি হওনি ? এর জন্য তুমি কেঁদে 


? 
ভূমিসৃতা উত্তর না দিয়ে লুক্ধ শশিভূষণের হাতের চিঠিখানির দিকে চেয়ে রইল । 
নারীর প্রতি আকর্ষণ রর ভরতের প্রতি শশিভৃষণের সব স্নেহ-মমতা যেন মুছে গেছে। তিনি মহারাজ 
বীরচন্দ্রকে নিজের প্রতিদবন্দী ভেবেছিলেন, মহারাজের লালসার গ্রাস থেকে ভু ছিনিয়ে নেবার জন্য সবরকমভাবে 
প্রস্তুত ছিলেন। হঠাৎ ভরতের মতন একটা নগণ্য প্রাণীর মাঝখানে এসে পড়াটা তিনি মাছি তাড়ানোর মতন উড়িয়ে দিতে 
চান। ভরত তার কথায় ওঠে বসে। ভরতকে তিনি পুনজীবন দিয়েছেন, তাকে এক ধমক দিলে সে আর জীবনে ভূমিসৃতার 
দিকে ফিরে চাইবে না । তার চন্দননগরের বাড়ির স্বপ্ন কিছুতেই নষ্ট হতে পারে না। ভূমিসৃতাকে তার চাই। এ 
তিনি বললেন, তুমি কি পাগল হয়েছ, ভূমি ? ভরতের ওপর তুমি নির্ভর করেছিলে ? ওর কী ক্ষমতা আছে? নিজেরই 
চাল-চুলোর ঠিক নেই, ও তোমাকে কোথায় আশ্রয় দেবে? আমি সাহায্য না করলে ও কালই আবার পথের ভিখিরি হয়ে যাবে ! 
চিঠিখানা এখনও পড়েনি ভূমিসূতা, কিন্তু ভরত তাকে চিঠি লিখেছে, এটা জানার পরই তার মুখ-চোখ অনেক বদলে 
গেছে। অসহায়, কান্না কান্না ভাবটা আর নেই। এখন সে স্পষ্ট চোখে শশিভৃষণের দিকে তাকিয়ে আছে। এখন তার 
নীরবতার মধ্যেও রয়েছে দৃঢ় প্রতিবাদ। 
শশিভূষণ বললেন, ভরত কোনও দিন আমার অবাধ্য হবে না। আমি আদেশ করলে সে তোমার পা ধোওয়ার জল 
ঢেলে দেবে । মাটিতে মাথা ঠেকিয়ে তোমাকে প্রণাম করবে ! | 
চিঠিখানা দুমড়ে মুচড়ে মাটিতে ছুঁড়ে দিয়ে তিনি আবার বললেন, ভরত কেউ না। ওসব ভুলে যাও ! তুমি আর আমি 
যে নতুন জীবন শুরু. করব, সেখানে ভরতের কোনও স্থান নেই । 
ভূমিসূতা প্রায় ঝীপিয়ে পড়ে তুলে নিল চিঠিখানা । দু হাতের মুঠিতে ধরে নিজের ঘুকে ঠেকিয়ে রাখল । 


ভ 


£১১ 
এ 
রা ্ 0৫৭ ॥ 


ডাক্তার মহেন্্রলাল সরকারের মেজাজ আজ সকাল থেকেই দুর্যোগপূর্ণ আকাশের মতন। মাঝে মাঝেই ঝলসে উঠছে 
ক্রোধের অশনি । বাড়ির লোকজনদের বকাবকি করছেন অহেতুক । এই সব দিনেই সবাই ভয়ে তটস্থ হয়ে থাকে, শিশুরা 
পর্যন্ত শব্দ করে কাদে না। 

বাড়িতে তিনি রুগী দেখেন না, ভবানীপুরে আলাদা চেম্বার আছে। সেখানে বেরুবার আগে, প্রাতরাশের টেবিলে 
কোনও খাবারই তার পছন্দ হল না। টোস্টের রং কালো হয়ে গেছে বলে তিনি ছুঁড়ে ফেলে দিলেন, ওমলেট বেশি ঝাল তাই 
বাবুর্চির দিকে এমনভাবে তাকালেন যেন তাকে ভশ্ম করে ফেলবেন, মেটুলির তরকারি মুখে দিয়ে থু থু করতে লাগলেন 
55855575557 
না। 

মহেন্দ্লাল স্ত্রীর দিকে ফিরে বললেন, ওসব তোমরা খাও, যত ইচ্ছে গাণ্ডেপিণ্ডে খাও, আমার জন্য ভাবতে হবে না। 
দপদপিয়ে উঠে গিয়ে তিনি তার সহকারীকে ডেকে বললেন, আজ আর চেম্বারে যাব না, তুই গিয়ে রুগীদের ফিরিয়ে 
দে। বলবি কাল আসতে । যার বেশি গরজ, সে যেন অন্য ডাক্তারের কাছে যায়। 

তারপর নীচে নেমে এসে ঘোড়ার গাড়িতে চেপে সহিসকে বললেন, সুকিয়া স্ট্রিটে চল ! 

শ্রাবণ মাস, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কাল রাতে প্রবল বর্ষণ হয়েছিল, রাস্তাঘাট জলকাদায় মাখামাখি । বিশাল বপু, 
মহেন্দরলাল থি পিস লুট পরে পা ছড়িয়ে বসে আছেন গাড়িতে, পথের দিকে তাকিয়ে আছেন বটে, কিন্তু কিছুই দেখছেন না, 
তার মুখমণ্ডল অসন্তোষের রেখায় কুপ্চিত। 

একসময় তার গাড়ি এসে থামল প্রসিদ্ধ আইনজীবী দুর্গামোহন দাসের বাড়ির সামনে । 

দুর্গামোহনকে শুধুমাত্র একজন সার্থক উকিল বলা ঠিক নয়, তার অন্যান্য কীর্তির জন্যই তিনি বেশি বিখ্যাত। 
একসময় প্রেসিডেন্সি কলেজের বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র ছিলেন, এখন ওকালতিতে অর্থ উপার্জন করেন প্রচুর, কিন্তু তার 
মতন অর্থের এমন সৎ-ব্যবহার করতে পারে কজন ? বছর পনেরো আগে বরিশালে দুটি কায়স্থ বিধ্বার বিবাহের সব 
ব্যবস্থা করেছিলেন দুর্গামোহন, তা নিয়ে যে প্রবল আন্দোলন হয়েছিল, তা আজও অনেকের মনে আছে। পূর্ববঙ্গে তার 
আগে কোনও বিধবার বিয়ে হয়নি। সে জন্য বরিশালে কত উৎপীড়ন সহ্য করতে হয়েছে দুর্গামোহনকে, রাস্তায় লোকে 
তাঁকে তাড়া করেছে। অসীম সাহসী দুর্গামোহন তাতে একটুও নিরস্ত না হয়ে আর একটি চমকপ্রদ দৃষ্টান্ত স্থাপন করলেন 
সেখানে । পিতার মৃত্যুর পর দুর্গামোহন তার বিধবা বিমাতারও বিয়ে দিলেন এক পরিচিত ব্যক্তির সঙ্গে। 


প্রথম আলো (১ম)-_-৩২ ২৪৯ 


তারপর কলকাতায় এসে তিনি যে কত অনাথা, অসহায় নারীকে সাহায্য করেছেন তার ইয়ত্তা নেই। তার বাড়িতে 
এসে কেউ আশ্রয় চাইলে তিনি নিরাশ করেন না । মেয়েদের শিক্ষা ও স্বাবলম্বী করার জন্য তিনি অর্থব্যয় করেন জলের 
মতন । নিজের মেয়েকে তিনি মাদ্রাজে পাঠিয়েছেন ডাক্তারি পড়াবার জন্য । 

মহেন্দ্রলাল গাড়ি থেকে নেমেই ডাকতে লাগলেন, দুর্গা, দুর্গা ? 

দুর্গামোহন বাইরের ঘরে মকেল পরিবৃত হয়ে বসে আছেন। উঠে দাড়িয়ে বললেন, কী ব্যাপার মহেন্দ্রদা, হঠাৎ এ 


মহেন্্রলাল চোখ পাকিয়ে বললেন, এই লোকগুলিকে এখন বিদায় করে দাও। তোমার সঙ্গে আমার গুরুতর কথা 
আছে। 

মক্কেলদের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তাদের কি আর হুট করে চলে যেতে বলা যায়? দুর্গামোহন মৃদু 
হেসে তাদের অপেক্ষা করতে বলে মহেন্দ্রলালকে নিয়ে এলেন অন্য একটি বৈঠকখানায় । তারপর জিজ্ঞেস করলেন, কোনও 
খবর না দিয়ে ধন্বস্তরির অকস্মাৎ আগমন... এ বাড়িতে কারুর তো অসুখ-বিসুখ করেনি ? 

কোমরে দু হাত দিয়ে দাড়িয়ে চোখ পাকিয়ে মহেন্দ্রলাল বললেন, কে বললে কারুর অসুখ করেনি ? তুই-ই তো অসুস্থ ! 
তোর চোখ-মুখ দেখেই বুঝতে পারছি তোর মস্তিবিকৃতি ঘটেছে ! 

দুর্গামোহন হা-হা করে হেসে উঠলেন। 

প্রচণ্ড এক হুঙ্কার দিয়ে মহেন্দ্রলাল বললেন, শালা, হাসছিস যে বড় ! নির্লজ্জের মতন হাসছিস ! তোর মেয়ে মাদ্রাজ 
থেকে ছুটিতে এসেছে, তুই নাকি তাকে আর ফেরত পাঠাবি না? আজ সকালবেলা আনন্দমোহন খবরটা দিল, তা কি সত্যি? 
নানি থামিয়ে বললেন, বসো, দাদা বসো। হ্যা, যা শুনেছ তা সত্যি। মেয়ে আর ফিরবে না । ওর আমি 

য় । 


মহেন্দ্রলাল এবারে যেন আরও ফেটে পড়লেন। বিস্ষারিত চোখে বললেন, বিয়ে ! তুই তোর মেয়ের বিয়ে দিবি এখন ? 
পাগল না হলে কেউ এমন কথা ভাবে ! 

মহেন্্রলালের কথা শুনলে সত্যিই হাসি সামলানো শক্ত। কিন্তু তার মেজাজ এখন সপ্তমে চড়ে আছে। এখন তার 
সামনে হাসা উচিত নয়। দুর্গামোহন মহেন্্রলালের হাত ছুঁয়ে বললেন, দাদা, তুমি এমন রেগে আছ কেন বলো তো? 
লোকে কি মেয়ের বিয়ে দেয় না? এতে পাগলামির কী আছে? 

মহেন্্রলাল বললেন, লোকে যত ইচ্ছে মেয়ের বিয়ে দিক। যা খুশি করুক ! তা বলে তুই তোর মেয়ের বিয়ে দিবি ? 


ছিছিছিছি 
বললেন, মেয়ের ষোল বছর বয়েস হয়ে গেছে কবে । তোমার ম্যারেজ ত্যাক্ট ভায়োলেট করছে না। এতে 

অন্যায়টা কী হল? 

মহেন্দ্রলাল আবার ধমক দিয়ে বললেন, অন্যায় না? ঘোর অন্যায় ! খবরটা শোনার পর থেকেই আমি আর সুস্থির 
থাকতে পারছি না। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তোর মেয়ে কি পাচপেঁচি কোনও সাধারণ মেয়ে ? কত চেষ্টা করে ' 
তাকে ডাক্তারি পড়ার জন্য ভর্তি করা হয়েছে। কলকাতায় নিল না, অবলাকে পাঠানো হল মাদ্রাজে । আমাদের কথা শুনে 
অবলা যেদিন মাদ্রাজে যেতে রাজি হল, সেদিন গর্বে আমার বুক ভরে গিয়েছিল । তোর মেয়ে যেন আমারও মেয়ে । মাদ্রাজে 
সে পড়াশুনো ভালই করছিল, আমি নিয়মিত খবর নিয়েছি। সাড়ে তিন বছর কাটিয়ে দিল, আর দুটো বছর কোনওক্রমে 
কাটালেই সে পুরোপুরি ডাক্তার হবে, তোমাদের সে ধৈর্যটুকু রইল না ? এর মধ্যে তার বিয়ে দিতে হবে? 

দুর্গামোহন বললেন, দেখ দাদা, তোমার আর শিবনাথ শাস্ত্রী মশাইয়ের আগ্রহেই আমি অবলাকে মাদ্রাজে একা একা 
পাঠিয়েছিলাম । আর কোন বাঙালির মেয়ে একা অত দূর পড়তে গেছে বলো? কিন্তু ওখানে আমার মেয়ের মন টিকছে না। 
শরীরও ভালো যাচ্ছিল না। ওখানে খাওয়া দাওয়ার সুবিধে নেই। এখানকার মতন তরি-তরকারি পাওয়া যায় না। মাছ 
রাধতে জানে না। দু বেলা দুটি ডাল-ভাত-মাছের ঝোল না পেলে কি বাঙালির শরীর টেকে ! 

মহেন্দ্রলাল মুষ্টি উচিয়ে বললেন, তোর আমি মাথা ভাঙব ! হাড় গুঁড়ো করে দেব ! না, না, এ বিয়ে আমি কিছুতেই 
হতে দেব না। ডাল-ভাত-মাছের ঝোল ? তোদের মুখে আগুন ! সামান্য খাওয়া দাওয়ার চিন্তা করে এত বড় একটা সুযোগ 
নষ্ট করবে অবলা ? আর দু বছর পর ফিরে এসে যত ইচ্ছে মাছের ঝোল খাক না ! ওসব বাজে কথা, তোরা জোর করে 
মেয়েটার হাত-পা বেঁধে জলে ফেলে দিচ্ছিস ! 

দুর্গামোহন বললেন, অবলা নিজেই তো আর পড়তে চায় না। 

মহেন্দ্রলাল বললেন, মিথ্যে কথা ! মেয়ে একটু ঢ্যাঙা হতে না হতেই তার বিয়ের চিন্তায় বাঙালি বাপ-মায়ের ঘুম 
আসে না। বিয়েটাই যেন পরমার্থ ! কোনওরকমে শ্বশুরবাড়ির হেশেলে তাকে ঢুকিয়ে দিতে পারলেই হল । আর দুটো বছর 
সবুর করতে পারলি না? 

দুর্গামোহন বললেন, আমরা ব্রান্মসমাজে কন্যার মতামত না নিয়ে বিবাহের ব্যবস্থা করি না। অবলার এ বিবাহে স্পষ্ট 
সম্মতি আছে। পাত্র আর পাত্রী পরস্পরের সঙ্গে আলাপ পরিচয়ও করেছে। বিশ্বাস না হয়, অবলাকে ডাকছি, তুমি তার সঙ্গে 
কথা বলো-__ 

ভেতরের উঠোনে গিয়ে অবলার নাম ধরে ডাকতেই সে নেমে এল । মহেন্্রলাল একটা কৌচে বসে আছেন, অবলা 
গিয়ে প্রণাম -করল পায়ে হাত দিয়ে। নম্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছেন জ্যাঠামণি ! 

মহেন্দ্রলাল অতি কষ্টে ক্রোধ সংবরণ করেছেন । এখন তার মুখে বেদনার ছায়া । অবলা যেন তার নিজেরই হাতে গড়া 
এক আদর্শ। আত্মীয়-বন্ধুদের যাদের বাড়িতেই মেয়েদের লেখাপড়ার চর্চা আছে, স্কুলের ওপরের ক্লাসে যে সব কিশোরীরা 
পড়ে, মহেন্দ্রলাল তাদের কানের কাছে মন্ত্র দেন, ওরে পাশ করার পর তোরা ডাক্তারিতে ভর্তি হবি। এ দেশে যে একটিও 
মেয়ে ডাক্তার নেই ! মেয়ে ডাক্তারের যে কত দরকার, তা কি তোরা নিজের চোখে দেখছিস না ? কত মা, কত ভগিনী বিনা 
২৫০ 


চিকিৎসায় কিংবা কু-চিকিৎসায় মারা যায়। অন্দরমহলে পুরুষ ডাক্তারদের প্রবেশ নিষেধ । আঁতুরঘরে জননীরা যে কী কষ্ট 
পায় তা অবর্ণনীয় । কত বাচ্চা যে মরে, কত জননীও যে প্রসবের পর অক্কা পায় তার ঠিক নেই । একমাত্র মেয়েরাই পারে 
মেয়েদের বাচাতে । তুই ডাক্তারি পড়বি তো? 
অধিকাংশ মেয়েই এসব কথা শুনে ভয় পায়। মেয়েরা ডাক্তার হবে, এ কি সম্ভব নাকি ? বাবা-মায়েরাও মনে করে, 
মহেত্দ্রলালের এসব কথা বাতুলতার সমান ! মেয়েরা ডাক্তারি পড়বে পুরুষদের সঙ্গে গিয়ে ? ক্লাসরুমে অধ্যাপক মানুষের 
শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের ছবি দেখবে মেয়েদের সামনে ? মেয়েরা ছুরি-কীচি ধরে মড়া কাটবে ? উদ্ভট যত কথা ! 
অবলা রাজি হয়েছিল । কলকাতায় ভর্তি হতে পারেনি । সুদূর মাদ্রাজে একা একা যেতেও ভয় পায়নি। সেই অবলা ! 
মহেন্দ্রলাল দেখলেন, মাদ্রাজ যাওয়ার সময় যে অবলা ছিল প্রায় একটি কিশোরী, এই ক বছরে সে বেশ ডাগর 
হয়েছে, সে এখন এক সলজ্জা যুবতী । খাওয়ায় দাওয়ায় কষ্টের কোনও ছাপ নেই তার শরীরে । 
মহেন্্রলাল অভিমান ভরা স্বরে বললেন, আমি ভালো আছি মা। তুমি নাকি মাদ্রাজে ফিরবে না ? ডাক্তারি পড়া শেষ 
করবেনা? 
অবলা বলল, হ্যা, জ্যাঠামণি, ওখানে আর আমার ভালো লাগছে না। 
মহেন্দ্লাল বললেন, তোমার রেজাল্ট তো ভালোই হচ্ছিল । আ্যাপোথিকারিতে ভালো করছিলে বেশ__ 
অবলা বলল, ওখানে থাকার বড় অসুবিধে । মেলামেশার মতন লোক পাই না। অন্য মেয়েরা সব খ্রিস্টান, ওরা 
নিজেদের নিয়ে থাকে। 
মহেন্দ্রলাল বললেন, এসব কি কোনও কথা হল মা ! বিদ্যা শিক্ষার জন্য কত কষ্ট করতে হয়। আর দুটো বছর 
কাটিয়ে দিতে পারলে তুমি হতে বাঙালি মেয়েদের মধ্যে প্রথম পাস করা ডাক্তার। ইতিহাসে তোমার নাম থাকবে। 
আমাদের কাছে তুমি হবে গর্বের ধন। কত নারীর উপকার করবে তুমি । 
অবলা বলল, আমি তো চেষ্টা করেছিলুম; জ্যাঠামণি। আমার দ্বারা ওসব হবে না। অপারেশন থিয়েটারে ঢুকলে 
আমার বমি বমি ভাব হয়। | 
মহেন্দ্রলাল বললেন, সার্জারির ক্লাস তো সবে শুরু হয়েছে। প্রথম প্রথম ওরকম হয়, আমাদেরও হয়েছে, তারপর 
কেটে যায় । যা না মা, কোনওরকমে আরও দুটো বছর কাটিয়ে পাস করে আয়। কলকাতা শহরে সভা ডেকে তোর 
সুখ্যাতি করব । যাবি? তোর বাবাকে বলে দে । বিয়ের জন্য এখনই ব্যস্ত না হলেও চলবে ! 
মহেন্্রলালের এ মিনতিপূর্ণ কথার কোনও ফল হল না । অবলা চুপ করে রইল। তার নীরবতাই অস্বীকার বুঝিয়ে 
দেয়)। 
“' মহেম্ত্লাল জিজ্ঞেস করলেন, তুই বুঝি এখনই বিয়ে করতে রাজি হয়েছিস ? ডাক্তারি পড়ার চেয়ে বিয়ে করাটাই বড় 
হল? টু 
অবলা নত নেত্রে লজ্জাশীলা নারীর মতন বাঁ পায়ের নখ দিয়ে মাটিতে দাগ কাটতে লাগল । 

বদলে গেলেন মহেন্দ্রলাল। তিনি আবার কদর মূর্তি ধারণ করে বিকট কণ্ঠে বললেন, তুই যদি আমার নিজের 
মেয়ে হতিস, তা হলে তোর দু গালে আমি থারড়া মারতাম । যাঃ দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে । তোকে আর 
আমি দেখতে চাই না ! আমাদের এত আশা সব বিফলে গেল ! 
দুর্গামোহন বললেন, দাদা, তুমি এত বকাবকি করছ কেন ? মেয়ের যখন বিয়ে ঠিক হয়েই গেছে, তুমি ওকে আশীর্বাদ 


করো। 

মহেন্্রলাল বললেন, মোটেই আমি মিথ্যে আশীর্বাদ করতে পারব না। তোদের বাড়িতে জীবনে আর আমি পা দেব 
না। অসুখ বিসুখ হলে কেউ যদি আমায় ডাকতে যায়, তাকে আমি ঠ্যাঙাব। 

বললেন, অবলা, তুই ভেতরে যা তো মা। দাদাকে আমি ঠাণ্ডা করছি। তুই ভালো দেখে সরবত পাঠিয়ে 

দে। দাদা, তুমি সবরত খাবে তো ? 

মহেন্দ্লাল বললেন, সরবত তোর বাপকে খাওয়াগে যা শালা ! সর, সরে দাড়া । আমি এখন যাব ! 

মহেন্্রলালকে যারা চেনে, তারা ওর এ ধরনের কথা গায়ে মাখে না। দুর্গামোহন হাসতে হাসতে দু হাত ছড়িয়ে 
বললেন, ইস, তোমাকে এখন আমি যেতে দিচ্ছি আর কি এত সহজে ! তুমি আমাকে এত কথা শোনালে, এবার আমি কিছু 


দুর্গামোহন বললেন, দেখলেই তো, অবলা আর মাদ্রাজে ফিরে যেতে রাজি নয়। যদি সে ডাক্তার হওয়ার জন্য আরও 
দু বছর পড়াশুনো করতে চাইত, আমার আপত্তি ছিল না। মেয়ের ডাক্তার হওয়ায় যদি আমার আপত্তি থাকত, তাহলে কি 
তাকে মাদ্রাজে পাঠাতাম ? এখন সে আর চাইছে না... বিয়ের যুগ্যি মেয়ে, তার বিয়ের ব্যবস্থা করা কি দোষের ? অবশ্য 
এক্ষুনি বিয়ে হচ্ছে না। কথাবার্তা চলছে, হলে হবে সেই জানুয়ারি মাসে । দেরি আছে। 

মহেন্্রলাল জিজ্ঞেস করলেন, পাত্রটি কে? নিশ্চয়ই বড়লোকের বাড়ির কোনও একখানা মর্কট! 

দুর্গামোহন বললেন, তুমি আনন্দমোহনের শ্বশুরকে চেনো? স্বর্ণপ্রভার বাবা । উনি একসময় বর্ধমানের ডেপুটি ছিলেন । 
তারপর আসামে চায়ের ব্যবসা করতে গিয়ে অনেক কিছু খুইয়েছেন। আমাদের ঢাকার লোক, ভারী তেজন্বী পুরুষ । 
পুববাংলায় ভগবান বোসকে অনেকে একডাকে চেনে। আমার অনেকদিনের সাধ, তার সঙ্গে আমাদের পরিবারের একটা 
সম্পর্ক হোক। তিনি এখন ছেলের বিয়ে দিচ্ছেন, এ সুযোগ ছাড়ি কেন? ছেলেটিরও অবলাকে বেশ পছন্দ হয়েছে। 

মহেন্দ্রলাল বললেন, ছেলে কী করে? বাপের টাকায় শখের পায়রা ওড়ায় ?. 

দুর্গামোহন বললেন, ভগবানবাবুর তেমন কিছু টাকাপয়সা নেই। বরং বাজারে অনেক ঝণ আছে বলেই জানি । তুমি 
শুনলে আবার চটে যাবে, এ ছেলেটিও ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়েছে। পড়া শেষ করেনি। 


২৫১ 


মহেন্দ্রলাল বললেন, বা বা বা বা ! এ যে দেখছি সোনায় সোহাগা ! এও হাফ ডাক্তার, সেও হাফ ডাক্তার । দেবা- 
নল এসব কথা শোনাও পাপ! যে-কোনও কাজ যারা মাঝপথে ছেড়ে দেয়, তাদের মুখে এই 

থি ! 

দুর্গামোহন বললেন, দাদা, শোনো, পুরোটা শোনো ! ছেলেটির নাম জগদীশ । সে ডাক্তারি: পড়ার জন্য বিলেতে 
বি অলি ত বাবা মিলে কাতাতর বাড়ি ৰ দেই ছু চিয়ে 
জাহাজে চাপে । তারপর এমন ধুম জুর, যে বাচে কি মরে সন্দেহ । সেই অবস্থাতেও লন্ডনে পৌছে ডাক্তারি পড়ার জন্য ভর্তি 
হল কিন্তু প্রায়ই জুরে ভোগে, ক্লাস করতে পারে না । তখন তার অধ্যাপকরাই বললেন, এই স্বাস্থ্য নিয়ে তুমি বাপু ডাক্তারি 
পাশ করতে পারবে না। তুমি অন্য কিছু পড়ো ! তখন সে__ 

মহেন্দ্রলাল বললেন, বুঝেছি ! সে ছোড়াকে দেখে অবলা মজেছে। সে হতভাগা ডাক্তারি পাশ করতে: পারেনি, তাই 
১5929795852 
দেবে, সেই ভয়ে__ 

দুর্গামোহন বললেন, এখনও শেষ হয়নি। জগদীশ ডাক্তার হতে পারেনি বটে, কিন্তু সে বিজ্ঞানের ডিঘি নিয়েছে। 
কেমব্রিজে বিজ্ঞান পড়তে গিয়ে সেখানকার জল হাওয়ায় তার কালাজবরও সেরে যায়। এখন ফিরে এসে সে প্রেসিডেন্সি 
কলেজে বিজ্ঞানের অধ্যাপক হয়েছে । 

মহেন্দ্রলাল এবার নড়েচড়ে বসে বললেন, জ্যা ? কী বললি? বাঙালির ছেলে প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান পড়াচ্ছে ? 
সে তো সাহেবদের আখড়া ! সাহেবরা ওকে ঢুকতে দিল? 

দুদে উকিল, বিরুদ্ধ পক্ষকে অগাধ জলে খেলিয়ে খেলিয়ে কী করে হঠাৎ ডাঙায় তুলতে হয়, তা তিনি 

জেন করার হার ৩ তি নিরসনে 

মুচকি হেসে বললেন, তা হলেই বুঝে দেখ কী দরের ছেলে ! কোনও বাঙালির ছেলে আগে বিজ্ঞান, তাও ফিজিক্স 
পড়িয়েছে ? সাহেবরা কি সহজে জায়গা ছাড়তে চায় ? সাহেবরা ভাবে বাঙালিদের একেবারেই বিজ্ঞান-বুদ্ধি নেই। তুমি যে 
৮4 তারও কি ওরা মূল্য দেয়? এ ছেলেটির জন্য সুপারিশ কে করেছে জান, স্বয়ং বড়লাট 
লর্ড রিপন ! 

মহেন্্রলাল আবার চমকে উঠে বললেন, জা ! বলিস কি ! 

দুর্গামোহন বললেন, তুমি তো ফাদার লাফৌ-কে চেন। জগদীশ সেন্ট জেভিয়ার্স কলেজে ফাদার লাফোর কাছে 
বিজ্ঞান পড়েছে। ফাদারের সে প্রিয় ছাত্র। বিলেত যাওয়ার সময় ফাদার তাকে কয়েকটি চিঠিপত্র দিয়ে দেন। 
আনন্দমমোহনের সে শ্যালক, আনন্দমোহন, বিলেতে দুর্দান্ত রেজাল্ট করেছিল, এখনও অনেক অধ্যাপক তাকে চেনে । 
জা ভযাদীলের হাতে টানি হিলন অর্থরীতের বিট রাহে বর বা তে সাত 
এখন ওখানকার পোস্টমাস্টার জেনারেল, তার অনেক ক্ষমতা। তিনি জগদীশকে অনেক সাহায্য করেছেন, নিয়মিত ওর 
খৌজখবর নিতেন । এই ফসেটের বন্ধু আমাদের বড়লাট লর্ড রিপন। জগদীশ দেশে ফেরার সময় তার রেজাল্ট দেখে খুশি 
হয়ে ফসেট সাহেব তাকে একটা সার্টিফিকেট লিখে দিয়ে বললেন, তুমি রিপনের সঙ্গে দেখা করো গিয়ে। তোমার চাকরি- 
বাকরির কোনও অসুবিধে হবে না। লর্ড রিপনও জগদীশের কাগজপত্র দেখে, কথাবার্তা কয়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি 
বাংলার শিক্ষা দফতরের কর্তাকে নির্দেশ দিলেন, অবিলম্বে যেন জগদীশকে উপযুক্ত কোনও চাকরি দেওয়া হয়! 

মহেন্দ্রলাল বললেন, বড়লাট কোনও নেটিভের চাকরির জন্য সুপারিশ করেছেন এমন কথাও আগে শুনিনি । 

দুর্গামোহন বললেন, এখনও শেষ হয়নি ৷ তুমি তো জানোই, সিভিলিয়ান ইংরেজগুলো. সব বাস্তু ঘুঘু ! আমাদের তারা 
যেন মানুষ বলেই গণ্য করে না। শিক্ষা দফতরের বড় সাহেব হলেন স্যার আ্যালফরড ক্রফট । সে ব্যাটা বলে কী, বাঙালিরা 
সংস্কৃত কিংবা দর্শন পড়াতে পারে বড় জোর, মা Dn AT Ue Bad sc ned ln 
টনিও অরাজি। বড়লাটের নির্দেশ একেবারে অগ্রাহ্যও করতে পারে না। তখন যেন দয়া করে ঘলল, ইম্পিরিয়াল সার্ভিসে 
চাকরি খালি নেই, প্রভিপিয়াল সার্ভিসে হতে পারে। তুমি তো জান প্রভিসিয়াল সার্ভিসে বেতন আর পদমর্যাদা দুটোই কম। 
বিলেত থেকে যারা পাস করে আসে, তারা সবাই ইন্পিরিয়াল সার্ভিস পায়। জগদীশ ওই ছোট চাকরি নেবে কেন? সে 
প্রত্যাখ্যান করে চলে আসে । ” 

মহেন্্রলাল বললেন, বেশ করেছে ! বাপের ব্যাপার মতন কাজ করেছে ! 

দুর্গামোহন বলরেন, লর্ড রিপন কিন্তু ঠিক খেয়াল রেখেছিলেন। গেজেটে জগদীশের নাম ওঠেনি দেখে তিনি ক্রফটকে 
হুড়কো দিলেন ! ক্রফট তখন তাড়াতাড়ি জগদীশকে ডেকে বললেন, ইম্পিরিয়াল সার্ভিসেই তোমাকে চাকরি দিচ্ছি, কিন্তু 
আপাতত টেম্পোরারি। আরও একটা কী দুষ্টুমি করল জানেন ? একই অধ্যাপনার চাকরি । কিন্তু সাহেবদের তুলনায় 
জগদীশের মাইনে হবে কম । এক ইংরেজ যদি পায় তিনশো টাকা, জগদীশ পাবে দুশো । এখন অস্থায়ী বলে আরও কম, 
মোটে একশো ! জগদীশ চাকরিতে জয়েন করল, পড়াতে শুরু করল, কিন্তু শিক্ষা দফতরকে জানিয়ে দিল, অন্য-ইংরেজ 
অধ্যাপকদের সমান মাইনে না দিলে সে এক পয়সাও নেবে না । কয়েক মাস ধরে তো পড়াচ্ছে, কোনও বেতন নিচ্ছে না। 

মহেন্দ্রলাল এবার উদ্ভাসিত মুখে বললেন, বাঃ বাঃ, এ যে হীরের টুকরো ছেলে ? এমন পাত্র পাগল ছাড়া কেউ 
হাতছাড়া করে? দুর্গা, এক্ষুনি ওই জগদীশের সঙ্গে অবলার বিয়ে দাও! খুব ভালো, খুব ভালো ! বাঃ বড় আনন্দ হল ! 

দুর্গামোহন বললেন, দাদা, আমি জানতাম, সব কথা শুনলে তুমি খুশি হবেই। তুমি তো ডাক্তার নও শুধু, তুমি 
বিজারের পূজারী । জগদীশের সলে তোমার আগে যোগাযোগ হয়নি ওর সব কথা জানলে তুমি অবশ্যই আশীর্বাদ করবে 
ওকে! 

মহেন্দ্রলাল বললেন, আশীর্বাদ কী রে, তাকে আমি মাথায় নিয়ে নাচব। এ ছেলে যে আমাদের গর্ব। ওকে আমি 
আমার ইনস্টিটিউটে এনে বক্তৃতা দেওয়াব। 


২৫২ 


দুর্গামোহন বললেন, তাহলে অবলা কিংবা আমার ওপর তোমার আর রাগ নেই তো? 

মহেন্দ্রলাল বললেন, রাগ নয় রে দুর্গা, সকালবেলা যখন খবরটা শুনি, তখন মনে বড় আঘাত পেয়েছিলাম । যেন 
আমার একটা স্বপ্ন ভেঙে গেল! অবলার ওপর বড় আশা করে ছিলাম, আমাদের দেশের প্রথম মহিলা ডাক্তার । এ দেশে 
জন্মের সময়ই কত শিশু মরে। যে কটা বেঁচে থাকে, সে নেহাত ভাগ্যের জোরে । মেয়েদের কোনও অসুখেরই তো 
ঠিকমতন: চিকিৎসা হয় না। আমরা কি সব ব্যাপারে সাহেব মেমদের ওপর নির্ভর করে থাকব । ইওরোপ-আমেরিকায় 
অনেক মেয়ে ডাক্তারি পড়ছে, নার্সিং শিখছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে এক বিবি ক্রিমিয়ার যুদ্ধে সেবার কী আদর্শই না 
দেখাল । কিছু মেম ডাক্তার-নার্স এদেশে আসছে এখন ৷ ডাক্তারিতে মেয়েদের পড়াবার ব্যবস্থা অনেক লড়াই করে আদায় 
করা হয়েছে। শুধু ফিরিঙ্গি মেয়েরা পড়বে, আমাদের ঘরের লেখাপড়া জানা মেয়েরা কেন যাবে না? 

বললেন, সকলের তো রুচি সমান হয় না । অবলা পারল না, অন্য মেয়েরা পারবে । তোমার কাদন্বিনী তো 

পড়ছে। সে নিশ্চয়ই পাস করে বেরুবে। 

মহেন্দ্রলাল বললেন, হ্যা, কাদম্বিনী পড়ছে। তার ওপর.আমাদের অনেক ভরসা । কিন্তু দেখে, কাদম্বিনীরও বিয়ে হয়ে 
গেছে, তার স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি তো বউকে এখনও পড়াচ্ছে? অবলারও না হয় বিয়ে হল, তারপর জগদীশ ওকে 
আরও দু বছর পড়াতে পারে না? : 

বললেন, সে তো আমি বলতে পারি না। জামাই যা ভাল বুঝবে, তার ওপর আমার জোর খাটানো সাজে 

না। দেখ দাদা, তুমি প্রথমে .ভেবেছিলে আমি বুঝি কোনও ধনবানের সন্তানকে পাকড়াও করেছি । ওদের বংশ বেশ ভাল, 

ভগুবানবাবুর টাকাপয়সা নেই, সাহেবদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করতে গিয়ে ঝণের জালে জড়িয়ে আছেন। 
জগদীশ তার একমাত্র ছেলে, সে চাকরি করছে বটে, কিন্তু মাইনে পায় না। তার আত্মসম্মান জ্ঞান টনটনে, আমার কাছ 
EE ETE TG SE ACES 

|| t 

মহেন্দ্রলাল উঠে দাড়ালেন,। দুর্গামোহনের পিঠ চাপড়ে বললেন, আমি কি তোকে চিনি না ? তোর মতন মানুষ কটা ? 
আমি আজই যাচ্ছি, জগদীশকে একবার দেখব । তাকে বোঝাব, যাতে বিয়ের পরেও সে অবলাকে আরও দু বছর পড়ায়। 
বউ ডাক্তার হলে তাকে অনেক সাহায্য করতে পারবে ! 


0৫৮ ॥ 


জগদীশের শ্যামলা রঙের দোহারা চেহারা । সাতাশ বছর বয়েস, মাথার চুল কৌকড়ানো, বড় গৌফ রেখেছে।, 
আপাতদৃষ্টিতে তাকে শান্ত স্বভাবের মনে হলেও ছেলেবেলায় সে বেশ ডানপিটে ছিল। পাচ বছর বয়েসেই ঘোড়া চালানো 
শিখেছে । একা একা ছুটে গেছে বনে-জঙ্গলে । সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় মারামারিতেও বেশ নাম ছিল তার। 

প্রায় বছর খানেক ধরে প্রেসিডেন্সি কলেজে পড়াচ্ছে সে, তার সহকর্মী ইংরেজ অধ্যাপকরা যেন তাকে একঘরে করে 
রেখেছে। দু একজন ছাড়া অন্যরা তার সঙ্গে ভালো করে কথাই বলতে চায় না। অধ্যাপকদের জন্য নির্দিষ্ট বিশ্রামকক্ষে 
জগদীশ প্রবেশ করলেই অন্যরা চুপ করে যায়। জগদীশ অবাক হয়ে ভাবে, যারা বিজ্ঞানের শিক্ষক, তাদের মধ্যেও এত 
৮ লাল 
এরা বিজ্ঞান পড়েও বোঝে না ? ইংল্যান্ডের রাস্তায় ঘাটে জগদীশকে কয়েকবার ব্ল্যাকি বলে কিছু সাধারণ লোক 
টিটকিরি দিয়েছে বটে, কিন্তু শিক্ষিত মহলে বর্ণবৈষম্যের জন্য ব্যবহারের কোনও বিকৃতি দেখেনি সে। 

প্রেসিডেন্সির ছাত্ররা অবশ্য জগদীশকে পছন্দ করতে শুরু করেছে। জগদীশ কাটায় কাটায় ঠিক সময় ক্লাসে যায়, 
প্রত্যেকটি ছাত্রের নাম জানে, সরাসরি তাদের চোখের দিকে তাকিয়ে পড়ায় ৷ 

প্রেসিডেন্সির ছাত্রদের বশ করা সহজ কর্ম নয় । অনেক অধ্যাপকেরই ক্লাসে ঢোকার আগে বুক কাঁপে ৷ অধ্যাপকদের 
কোনও দুর্বলতা দেখলেই হই হই করে ছাত্ররা, এক একজন অধ্যাপকের পড়ানোর ভুলও ধরে দেয় কোনও কোনও ছাত্র । 
কিছুদিন আগে একজন অধ্যাপক ছাত্রদের বিদ্ধেপে অতিষ্ঠ হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। 

জগদীশ জানে, সে যখন ক্লাসে পড়ায় তখন প্রিন্সিপাল টন সাহেব আড়াল থেকে তাকে লক্ষ করেন। জগদীশের 
কোনও একটা দুর্বলতা খুঁজছেন তিনি, যাতে সেই ছুতোয় তাকে বরখাস্ত করা যায়। সেইজন্যই তো তাকে অস্থায়ী ভাবে 
নিয়োগ করা হয়েছে। 

জগদীশ ভাবে, সে পড়ানোতে ফাকি দিতে যাবে কেন ? সে তো বিদেশে চাকরি করতে যায়নি, এটা তার নিজের 
দেশ, এখানকার ছাত্রদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলাই তো তার উদ্দেশ্য । 

সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস করার পর জগদীশ প্রথমে ঠিক করেছিল তার অন্যান্য কয়েকজন সহপাঠীর মতন 
সেও বিলেতে গিয়ে আই সি এস হয়ে আসবে । তাতে তার বাবার আপত্তি ছিল খুব। ভগবানচন্দ্র নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট 
হয়ে জেলায় জেলায় ঘুরে এদেশের আপামর জনসাধারণের দুরবস্থা প্রত্যক্ষ করেছেন। একসময় যাকে বলা হত সোনার 
বাংলা, সেই বাংলার কোথাও এখন সামান্য সোনালি রঙও অবশিষ্ট নেই। পরাধীন দেশ অনবরত ঝাঁঝরা হয়ে যায়। 
ইংরেজরা এ দেশটাকে শাসনের নামে শোষণই করে চলেছে, সরকারি কর্মচারিরা সেই শোষণের যন্ত্র। ভগবানচন্ত্র প্রথম 
জীবনে ছিলেন এক স্কুলের হেডমাস্টার, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছিলেন ক্ষমতা ও উচ্চ বেতনের আকর্ষণে, 


২৫৩ 


এখন সেজন্য অনুতাপ করেন তিনি । জগদীশকে বলেছিলেন, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হোক, তা আমি চাই না। এমন কিছু 
করো, যাতে দেশের মানুষের সেবা হয়। 

জগদীশ সে কারণেই বিলেতে গিয়ে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হয়েছিল। ডাক্তার হয়ে ফিরতে পারলে জীবিকার 
সংস্থান হয়ে যেত, দেশের কিছুটা সেবাও হত। কিন্তু কালাজবরের ধকলে আর ডাক্তার হওয়া হল না। যে নিজেই সর্বক্ষণ 
অসুস্থ, সে আবার চিকিৎসক হবে কী করে ! অধ্যাপকরাই তাকে পড়তে দিলেন না। কেমব্বিজে গিয়ে শরীর যদি সুস্থ না 
হত, তা হলে কিছু পাস না করেই ফিরে আসতে বাধ্য হত জগদীশ । 

দেশের ছাত্রদের বিজ্ঞানমুখী করে তোলাটাও কি দেশসেবা নয় ? এই যুগটাই বিজ্ঞানের, ভারতীয়রা সে বিষয়ে 

সজাগ না হলে পড়ে থাকবে অন্ধকারে । 

বিজ্ঞান পাঠ যাতে ছাত্রদের কাছে নীরস মনে না হয়, সেই জন্য জগদীশ নিজের হাতে ছোট ছোট মডেল বানায়। 
পড়াবার সময় কিছু কিছু তত্ব হাতে-কলমে পরীক্ষা করে দেখায়। 

কলকাতায় জগদীশের নিজস্ব কোনও আস্তানা নেই। কলেজ থেকে বেতন নেয় না বলে কোনও উপার্জনও নেই। সে 
এখন থাকে এক পরিচিত ব্যক্তির কাছে। কিন্তু শিগগিরিই তো তাকে আলাদা বাসা ভাড়া নিতে হবে, তখন চলবে কী করে? 
বিলেতে তার স্কলারশিপের টাকা কিছুটা জমিয়ে নিয়ে এসেছে, কিন্তু তাতেই বা চলবে কতদিন ? 

জগদীশের এক দিদি স্বর্ণপ্রভা বারবার অনুরোধ করেছিলেন তার বাড়িতে থাকবার জন্য । ওঁদের বিশাল বাড়ি, অনেক 
টাকা। জামাইবাবু আনন্দমোহন বসু দেশবরেণ্য মানুষ ৷ তার বাড়িতে সর্বক্ষণ বহু মানুষের যাতায়াত। ওখানে থাকা যায় 
না। বিশেষত জগদীশের এখনও নিজস্ব কোনও উপার্জন নেই বলেই অন্যের আশ্রিত হয়ে পড়ে থাকতে তার আত্মাভিমানে 
আঘাত লাগবে । 

দিদির বাড়িতে একদিন সে জামাইবাবুর বিশেষ বন্ধু দুর্গামোহন দাসের কন্যাকে দেখেছিল । আনন্দমোহন সর্ব বিষয়ে 
সংস্কারমুক্ত, তার বাড়ির প্রার্থনাসভায় নারী ও পুরুষেরা পাশাপাশি বসে। অন্য সময়েও একসঙ্গে গল্পগুজবে কোনও বাধা 
নেই। সেখানে দুর্গামোহনের মেয়ে অবলার সঙ্গে তার আলাপ হয়েছিল, বেশ সপ্রতিভ মেয়েটি, ডাক্তারি পড়ে । একা একা 
এক বঙ্গীয় যুবতী সুদূর মাদ্রাজ শহরে থেকে ডাক্তারি পড়ে শুনে বেশ বিস্মিত হয়েছিল জগদীশ এরকম আগে কখনও সে 
শোনেনি । বিলেতে চার বছর ছিল, তার মধ্যেই এতখানি পরিবর্তন এসে গেছে দেশে ? জগদীশ অবলাকে নিজের 
স্বল্পকালীন ডাক্তারি পড়ার অভিজ্ঞতা শুনিয়েছিল। 

সেই আলাপের কিছুদিন পরেই জগদীশ একদিন বাবার কাছে শুনল যে দুর্গামোহন তার সঙ্গে অবলার বিবাহের প্রস্তাব 
দিয়েছেন। শুনেই জগদীশের সর্বাঙ্গে রোমাঞ্চ হয়েছিল । নিজেই সে এর কারণটা বুঝতে পারেনি । এদেশে বাবা-মায়েরা 
অনেক দেখেশুনে পাত্রী নির্বাচন করেন, তারপর বিবাহ ঘটে । ছেলে বা মেয়েরা কেউ নিজে থেকে বিয়ে করে না। তাদের 
বিবাহ ঘটে । বিলেত থেকে ফেরার পরই মা তার বিয়ের জন্য পেড়াপিড়ি করছেন, সুতরাং জগদীশ ধরেই নিয়েছিল, যে- 
কোনও একটি পাত্রীর সঙ্গে তার একদিন বিয়ে হবে। তা হলে অবলার নাম শুনেই তার রোমাঞ্চ হল কেন ? বারবার 
চোখের সামনে ভাসছে সেই মুখ । কেন এমন হয় ? হঠাৎ মনে পড়ল এক নবীন কবির কবিতা : 


যেন কোন স্বপনের পারা ? | 

এই কবিতা মাত্র একবার পড়েছিল জগদীশ, তবু মুখস্থ হয়ে গেল কী রে? 

জগদীশ অবশ্য বলেছে, মাস ছয়েকের আগে সে বিয়ে করতে পারবে না। তাকে একটু গুছিয়ে নিতে হবে। তার 
বাবারও খুব টাকার টানাটানি চলছে, পিতৃখণ তারই শোধ দেওয়া উচিত, একটা কিছু উপার্জনের ব্যবস্থা করা খুব দরকার । 
EASES Uh SL La as dd DAA alr Hie DEES এই ব্যাপারটা লর্ড রিপনকে চিঠি 

জানাতে 

জগদীশ নিজেই বিয়েটা পিছিয়ে দিয়েছে, অথচ এই প্রতীক্ষা তার কাছেই অসহ্য বোধ হচ্ছে কেন: বিজ্ঞানের বই 
ছেড়ে সে মাঝে মাঝে কাব্যগ্রন্থের পাতা ওলটায় । মনে পড়ে যায়, ছেলেবেলায় শোনা বোষ্টরমির গান : 

পিরিতি বলিয়া একটি কমল 


আনে কহে অপযশ । 
জগদীশ বিলেতে দেখেছে, বিয়ের আগে যুবক-যুবতীদের মধ্যে কোর্টশিপ হয়। এ দেশের ব্রাহ্ম সমাজ কিছু কিছু 
প্রাচীন প্রথা ভাঙলেও এ সবের এখনও চল হয়নি । দিদির বাড়িতে অবলা হরদম আসে, সেখানে গেলে অবলার সঙ্গে দেখা 
হয়ে যেতে পারে বলে জগদীশ দিদির বাড়িতে যাওয়াই ছেড়ে দিয়েছে। ইচ্ছে করলেই অবলার সঙ্গে দেখা করা যায়, দুটো 
কথা বলা যায়, তবু সে যায় না। তা হলে মনে মনে তাকে এতবার দেখে কেন ? মনে মনে অনেক কথা হয় কেন? এই কি 
সেই বোষ্টমির গানের ‘পিরিতি বলিয়া কমল' ? ইস, অন্য কেউ জানতে পারলে কী ভাববে ! 


২৫৪ 


কলেজে জগদীশের একটা নিজস্ব ছোট ঘর আছে। ক্লাসের সময় ছাড়া সে এখানে একা বসে থাকে । পিছনের জানলা 
দিয়ে একটা বড় চাঁপা গাছ ও কিছু ঝোপঝাড় দেখা যায়. । ছেলেবেলা থেকেই গাছপালা তাকে টানে । এখনও ফাক পেলেই 
কলকাতা ছেড়ে কোনও গ্রামে চলে যায়, নদীর ধারে গাছতলায় বসে থাকে । জগদীশ কবি নয়, কবিতা লেখার সে চেষ্টাও 
করে না। তবে, বিজ্ঞানের নানা কচকচির মধ্যেও মাঝে মাঝে বাংলা পড়তে সে ভালোবাসে । বাল্যকালে মুসলমান 
চাপরাশির ছেলের সঙ্গে, তাতি-কুমোরদের ছেলেদের সঙ্গে সে বাংলা পাঠশালায় পড়েছে। তার বাবা ডেপুটি হয়েও 
ছেলেকে ইংরেজি ইস্কুলে দেননি, তিনি চেয়েছিলেন ইংরেজি শেখার আগে জগদীশ বাংলা ভাষাটা ভাল করে শিখুক। তাই 
বাংলার সঙ্গে তার নাড়ির যোগ রয়ে গেছে। এখনও, ফিজিক্সের অধ্যাপক হয়েও সে কোনও গ্রামের নদীর ধারে গাছতলায় 
অনেকক্ষণ চুপ করে বসে থাকে । নদীও তাকে টানে খুব। বসে থাকতে থাকতে তার মনে কোনও কবিতার লাইন আসে 
না, কিন্তু বুকের মধ্যে কেমন যেন উতলা উতলা ভাব হয়। 

ইদানীং জগদীশের ঝৌক হয়েছে ফোটোগ্রাফির দিকে । গাছপালার ছবিই সে বেশি তোলে । 

মহেন্দলাল যখন জগদীশের কক্ষে প্রবেশ করলেন, তখন জগদীশ টেবিলের ওপর তার ক্যামেরাটা খুলে ফেলেছে। 
ঠিকমতন ফোকাসিং হচ্ছিল না বলে সে ক্যামেরাটার সব কিছু খুলে ফেলে সারাচ্ছে নিজেই। 

মহেন্দ্রলালের দিকে সে চোখ তুলে তাকাল কিন্তু চিনতে পারল না। 

কোনওরকম ভূমিকা না করে মহেত্দ্রলাল জিজ্ঞেস করলেন, তুমিই তো ভগবানের ব্যাটা জগদীশ? তুমি বন্দুক চালাতে 
জান? 

জগদীশ অবাক হয়ে চেয়ে রইল। 

মহেন্দ্রলাল বললেন, ও হ্যা, তুমি তো বাঘ শিকারে গিয়েছিলে, তা হলে বন্দুক চালানোও শিখেছিলে ৷ এখনও অভ্যেস 
আছে? আমার সঙ্গে ডুয়েল লড়বে ? আলিপুরের ফাঁকা মাঠে এক সকালে, কবে তোমার সময় হবে বল ? 

জগদীশ বলল, আজ্ঞে, আপনি কী বলছেন বুঝতে পারছি না। 

মহেন্দ্রলাল বললেন, দুর্গার মেয়ে অবলাকে আমি বিয়ে করব ঠিক করে রেখেছিলাম । সে ডাক্তারিটি পাশ করলেই 
বিয়ের সানাই বাজাব। ও মা, এর মধ্যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তুমি নাকি বিয়ে করতে চাইছ ? আমার সঙ্গে 
ডুয়েল লড়ে না জিতলে তো তুমি বিয়ে করতে পারবে না ব্রাদার । ধরো হাতিয়ার ! 

নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন মহেন্দ্রলাল। কাছে এসে জগদীশের কাধ চাপড়ে বললেন, 
মস্করা করছিলাম । তুমি দেশের মুখ উজ্জ্বল করবে । অবলা হবে তোমার যোগ্য সহধর্মিনী । আমাকে চেনো না বোধ হয়, 
অধমের নাম মহেন্দ্রলাল সরকার, ডাক্তারি করি। অবলা আমার কন্যাসমা, তাই তোমাকে একবার দেখতে এলাম ! 

জগদীশ এবার শশব্যস্ত হয়ে বলল, আপনাকে কে না চেনে ? আপনি স্বনামধন্য । যখন ছাত্র ছিলাম, আপনার 
ইনস্টিটিউট ফর দা কালটিভেশন অব সায়েন্সে আমি অনেকবার বক্তৃতা শুনতে গেছি। 

জগদীশ নিচু হয়ে মহেন্দ্লালের পা ছুঁয়ে প্রণাম করল। 

মহেন্্রলাল বললেন, ছাত্র অবস্থায় তুমি বক্তৃতা শুনতে গিয়েছিলে। এখন তুমি অধ্যাপক, এখন তুমি মাঝে মাঝে 
ওখানে বক্তৃতা দেবে । তার জন্য আমি কিছু ফি দেব। বিনা পয়সায় ওসব হয় না। না, না, তোমাকে নিতেই হবে, ঘাড় 
নাড়লে চলবে না। 

তারপর টেবিলের দিকে তাকিয়ে বললেন, এ যে দেখছি একটা ক্যামেরার হাড়গোড় সব আলাদা হয়ে গেছে। তুমি 
এটা আবার জোড়া লাগাতে পারবে ? 

জগদীশ বলল, সেটা এমন কিছু শক্ত নয়। 

মহেন্দ্রলাল বললেন, আমায় একটু শিখিয়ে দাও তো । আমি ক্যামেরার ব্যাপারটা ঠিক বুঝি না। 

তারপর মহেন্দ্রলাল জগদীশের সঙ্গে ক্যামেরার খুঁটিনাটি আলোচনায় এমন নগ্ন হয়ে গেলেন যে অবলার প্রসঙ্গ আর 
তার মনে এল না। জগদীশের সঙ্গে তার বেশ বন্ধুত্ব হয়ে গেল। 

এর দুদিন পর মহেন্দ্রলালকে যেতে হল কাসিয়াবাগানে জানকীনাথ ঘোষালের বাড়িতে । জানকীনাথের কিছুদিন ধরে 
ঘুষঘুষে জবর চলছে। ; 

বসবার ঘরে জানকীনাথের মেয়ে সরলা পিয়ানো বাজিয়ে একটা গান গাইছে। বন্দে মাতরম, সুজরাং সুফলাং শস্য 
শ্যামলাং... । বঙ্কিমবাবুর লেখা এই পদ্যটির প্রথম দু স্তবকের সুর দিয়েছে সরলার ছোট মামা রবি। তারপর ছোটমামা 
সরলাকে বলেছে বাকি অংশটায় তুই সুর বসিয়ে দে না। 

সরলা সেই চেষ্টাই করছে বসে বসে। এক একটা পঙক্তি গাইছে বারে বারে। মহেন্ত্রলাল একটুক্ষণ দীড়িয়ে দাড়িয়ে 
গানটা শুনলেন । তার নিজের কণ্ঠে সুর নেই, কিন্তু গানের প্রতি বিশেষ দুর্বলতা আছে। 

সরলা একবার থামতেই তিনি বললেন, বাঃ, গানের কথাগুলি তো বেশ, তুই রচনা করেছিস নাকি রে? 

সরলা জিভ কেটে বলল, ওমা, কী যে বলেন ! এ গান লিখব আমি ! আপনি কিচ্ছু জানেন না। এ তো বঙ্কিমচন্দ্রে 
লেখা! 

মহেন্দ্রলাল বললেন, বঙ্কিমবাবু গান লেখেন, নিজে সুর দিতে পারেন না বুঝি ? 

সরলা বলল, উনি তো গান হিসেবে লেখেননি। পদ্য লিখেছিলেন, রবিমামা এটা সুর দিয়ে গায় । রবিমামা অনেকের 
গানে সুর দেয়। 

মহেন্দ্রলালের হঠাৎ অন্য কথা মনে পড়ল। অবলা গেছে, সরলা তো আছে। বিয়ের সঙ্গে সঙ্গেই অবলাকে আর 
কিছুতেই মাদ্রাজে পাঠানো যাবে না। দুটি বছর অন্তত নব বিবাহিত দম্পতি পরস্পর মগ্ন হয়ে থাকবেই । সেটাই স্বাস্থ্যকর । 
সরলাও মেধাবিনী ছাত্রী । 

তিনি চুপি চুপি ষড়যন্ত্রের সুরে বললেন, হ্যা রে, সরলা, তুই পাস করার পর কী করবি ? ডাক্তারি পড়বি ? 

২৫৫ 


সরলা ভুরু কুঁচকে বলল, ডাক্তারি, কেন? 

মহেন্দ্রলাল বললেন, কেন কী রে? সাহেবদের দেশে কত মেয়ে এখন ডাক্তার হচ্ছে। এটা মেয়েদের পক্ষে একটা 
নোবল প্রফেশন ! 

সরলা বলল, আগে তো বি এ পাস করি । তারপর ভেবে দেখা যাবে ! 

সরলা সবেমাত্র এন্ট্রান্স পরীক্ষা দিতে যাচ্ছে, তার বি এ পাশ করার দেরি আছে। মহেন্দ্রলাল ঠিক করলেন, লেগে 
থাকতে হবে, মাঝে মাঝেই ফুসমস্তর দিতে হবে এই মেয়েটার কানে । 

এই সময় জানকীনাথ এলেন এই ঘরে। গায়ে জবর আছে, চক্ষু দুটি ছলছলে, কিন্তু তিনি বিছানায় শুয়ে থাকতে পারেন না। 

মহেন্দ্রলাল বললেন, তুমি তো দিব্যি আছ দেখছি । তবে আবার আমায় ডাক পাঠালে কেন? 

জানকীনাথ বললেন, না হে, মহেন্দ্র, জ্রটা কিছুতেই ছাড়ছে না। তোমার ওষুধ দিয়ে ভাল করে দাও, আমার এখন 
অনেক কাজ। 

মহেন্দ্রলাল বললেন, জ্বর গায়ে অমন চক্কর মেরে ঘুরে বেড়ালে কোনও ওষুধের বাপের সাধ্য নেই রোগ সারায় । অমন 
অনাচার করলে আমায় ডাকবে না। 

জানকীনাথ বললেন, এসেই বকাবকি করছ কেন? ভেতরে এসো, ভাল করে নাড়ি দেখে দাও । | 

সরলা আবার পিয়ানো টুং টাং শুরু করতেই মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, জানকী, তোমার মেয়ের বিয়ে দিচ্ছ কবে? 
ওর দিদির তো এই বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল! | 

থ বললেন, আর বলো না, সম্বন্ধ তো কতই আসছে, কিন্তু এ মেয়ে ধনুর্ভঙ্গ পণ করেছে, বিয়ে করবে না। 

সারা জীবনই নাকি বিয়ে না করে দেশের কাজে লেগে থাকবে । ওর মায়েরও দেখছি তাতে আপত্তি নেই । 

মহেন্্রলাল সপ্রশংস দৃষ্টিতে সরলার দিকে ফিরে তাকালেন । রূপ আছে, বাপের অগাধ টাকা আছে। তবু মেয়ে বিয়ে 
করতে চায় না, এমন কথা কে কবে শুনেছে? তা হলে আশা আছে । যে মেয়ে ডাক্তার হবে, তার বিয়ে না করাই ভাল। 

নিজে থেকে জেদ ধরেছে বিয়ে করবে না, এ মেয়ে তো একটি দুর্লভ রতু ! 

কিন্তু মহেন্্রলালের সবচেয়ে বেশি আশা ভরসা যার ওপর, সেই তো বিয়ে করে ফেলেছে । তাও এক বিচিত্র 
বিবাহ । অসাধারণ সুন্দরী এই কাদধ্বিনী, বছর চারেক আগে সে চন্্রমুখী বসু নামে আর একটি মেয়ের সঙ্গে বি এ পাশ করে 
শুধু বাংলা দেশ নয়, সমগ্র ভারতের ললনাদের গৌরবের কারণ হয়েছে। সেই কাদন্বিনী বিয়ে করেছে এক দোজবরে 
পাত্রকে, যার সঙ্গে কাদশ্বিনীর বয়েসের তফাত প্রায় সতেরো বছর ! দ্বারকানাথ গাঙ্গুলি ছিল কাদম্বিনীর ইস্কুলের মাস্টার। এ 
বিয়ের সময় ঘোর প্রতিবাদ উঠেছিল, দ্বারকানাথ সাধারণ ব্রাহ্মসমাজের অক্লান্ত কর্মী, তবু ব্রাহ্মরাও অনেকে এ বিয়ে সমর্থন 
করেনি । কাদন্বিনীর উপযুক্ত পাত্র তো সে নয় বটেই, বয়েসের ব্যবধান ছাড়াও ছারকার লম্বা ধ্যাড়েঙ্গা চেহারার কোনও ছিরি 
ছাদ নেই, সবচেয়ে বড় কথা মাস্টারের সঙ্গে ছাত্রীর বিবাহ কুদৃষ্টান্ত স্থাপন করে। যারা নারী শিক্ষার বিরোধী, তারা এই 
উপলক্ষে আবার ছোটাবে নিন্দের ফোয়ারা । পুরুষ শিক্ষকদের কাছে অনেকেই মেয়েদের পড়াতে চাইবে না। 

সেই সময় দুর্গামোহন, মহেন্দ্রলালের মতন কয়েকজন গিয়ে দীড়িয়েছিলেন দ্বারকা গাঙ্গুলির পাশে । তাদের প্রধান 
বিবেচ্য ছিল, পাত্রীর সম্মতি আছে কি না। কাদ্বিনী দ্বারকাকে বিয়ে করতে দৃঢ় প্রতিজ্ঞ, যত বাধাই আসুক সে মানবে না। 
মহেন্দ্রলালরা বুঝেছিলেন, এ শুধু সাময়িক মোহ বা তথাকথিত প্রেম নয়। কাদদ্বিনী স্বামী হিসেবে পেতে চাইছে একটি 
আদর্শকে । দ্বারকা গাঙ্গুলি এ দেশের নারী জাতির উন্নতির জন্য প্রাণপাতও করতে পারে। “অবলা বান্ধব’ পত্রিকা সে 
চালিয়েছে নিজের খরচে, যে-কোনও মেয়ে লেখাপড়া শিখতে চাইলে দ্বারকা তাকে সব রকম সাহায্য দিতে প্রস্তুত। 
কাদস্বিনীরও উচ্চাকাজ্ষা আছে, সে ডাক্তার হতে চায় কিশোরী বয়েস থেকে । তার বাড়ি থেকে এ ইচ্ছের প্রতি প্রশ্রয় ছিল 
না, অভিভাবকরা তাড়াহুড়ো করে তার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিল। কাদদ্বিনী বুঝেছিল, কোনও ধনীর ঘরে বিয়ে হলে 
তাকে অন্তঃপুরে আবদ্ধ করে রাখা হবেই। বাড়ির বউকে কলেজে পড়তে পাঠানো সকলেরই কল্পনার অতীত । আর 
কারোকেই বিশ্বাস করা যাক বা না যাক, দ্বারকানাথ গাঙ্গুলিকে বিশ্বাস করা যায়। সে তার স্ত্রীর পড়াশুনোর ইচ্ছেতে 
কিছুতেই বাধা দেবে না। 

আমন্ত্রণ করলেও অনেকে আসবে না জেনে বিয়েটা হয়েছিল খুব সংক্ষিপ্তভাবে, রেজিস্ট্রি করে । এই স্বামী-স্ত্রী যুগলের 
সংসারে কোনও.অশান্তি নেই। 2 

মহেন্দ্রলাল মাঝে মাঝে ওদের দেখতে যান। সময় নেই, অসময় নেই, তার জন্য অবারিত দ্বার। হয়তো কোনও 
দুপুরবেলা রুগী দেখে ফেরার পথে মহেন্্লাল চলে এলেন এ বাড়িতে ৷ এখানে এলেই দ্বারকার লেখা একটা গান তার মনে 
পড়ে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি বেসুরো গলায় চেঁচিয়ে গান : এ 

না জাগিলে সব ভারত ললনা 
এ ভারত আর জাগে না জাগে না... 

দ্বারকার প্রথম পক্ষের মৃত স্ত্রীর দুটি সন্তান। বড় মেয়ে বিধুমুখী কাদম্বিনীর চেয়ে সামান্য ছোট । ছেলে সতীশ 
অস্বাভাবিক, জড় ধরনের । এর মধ্যে কাদশ্বিনীরও একটি পুত্র জন্মেছে। সংসারটি যেন হষ্টমেলা । বাড়িতে দাস-দাসী রাখার 
ক্ষমতা নেই দ্বারকার। মেয়ে বিধুমুখীর সঙ্গে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নামে একটি ভাল ছেলের বিয়ের কথাবার্তা পাকা 
হয়ে গেছে, কিন্তু টাকা-পয়সা কী করে জোগাড় হবে । সেই চিন্তায় দ্বারকা ব্যাকুল ৷ রি 

মহেন্্রলাল এসে দেখেন, কাদ্বিনীর শিশু সন্তানটি বিধুমুখীর কোলে শুয়ে ট্যা ট্যা করে কাঁদছে, সতীশ হামাগুড়ি দিচ্ছে 
ঘরময়, এটা সেটা ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে। রান্নাঘরে উনুনে ভাত চাপিয়ে, তরকারি কুটতে বসেছে দ্বারকা, তার খালি গা, পিঠ 
ভিজে গেছে ঘামে ৷ কাদদ্িনীকে সে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেয় না। কেউ কেউ তাকে প্রকাশ্যেই মাগ ভেডুয়া বলে 
গালাগালি দেয়, দ্বারকা তা শুনে হাসে। স্বীকার করে নিয়ে বলে, সত্যিই তো আমি তাই। মেয়েরা চিরকাল অন্ধকারে 
হেঁশেল ঠেলেছে, এখন দু'একজন পুরল্ষ অন্তত মেয়েদের ধার শোধ করুক ! 


২৫৬ 


এই সব বিশৃঙ্খলার মধ্যেও ঘরের এক কোণে একটা ছোট টেবিলের সামনে বসে আছে কাদম্বিনী। এমন গন্তীর 
মনোনিবেশের সঙ্গে সে বই পড়ছে যে ছেলের কান্না বা অন্য কোনও শব্দই যেন তার কানে যাচ্ছে না। তার হাত দুটি চলছে 
অবশ্য, সেই হাতে সে ছেলে-মেয়েদের জন্য লেস বুনছে। 

মহেন্্রলাল এক চেয়ে রইলেন সেই ধ্যানী যুবতীর দিকে। তার চোখে জল এসে গেল। তপস্যা আর কাকে 
বলে। এত প্রতিকূল পরিবেশের মধ্যেও কাদন্বিনী পাঠ চালিয়ে যাচ্ছে, সে ডাক্তার হবেই ! 

মহেন্দ্রলাল কাছে এসে কাদদ্িনীর মাথায় হাত রেখে ধরা গলায় বললেন, পারবি তো মা ? শেষ পর্যন্ত পারবি ? 
দেখিস, যেন কিছুতেই হেরে যাস না ! 


ঠা 0৫৯ ॥ 


সিটি কলেজের কাছে স্কট লেনে একটি ছোট ভাড়াবাড়িতে থাকে নবীন ব্যারিস্টার আশুতোষ চৌধুরী । এ বছরই 
বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে ফিরেছে, এখনও পশার জমেনি, দেশের খুব বেশি লোক এই যুবকটির গুণপনার কথা 
জানে না। এমন মেধাবী ছাত্র কদাচিৎ দেখা যায়। সে একই বছরে বি এ ও এম এ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 
একটি দুর্লভ নজির স্থাপন করেছিল । তারপর কেমব্রিজে পড়তে গিয়ে সে অঙ্কে ট্রাইপস পায় এবং পরের বছরই ব্যারিস্টার 
হয়। 

কলকাতায় বাসাবাড়িতে তার ছোট ছোট ভাইবোনেরা থেকে পড়াশুনো করে, তাদের নিজস্ব বাড়ি কৃষ্ণনগরে। 
আদালত থেকে এখনও তেমন উপার্জন হয় না বলে সংসার চালাবার জন্য আশুকে সিটি কলেজে আংশিক সময়ের জন্য 
আইন পড়াবার কাজ নিতে হয়েছে। এ ছাড়া স্কুল-পাঠ্য দু-একখানা অঙ্কের বইও লিখে ফেলেছে এর মধ্যে । 

অঙ্ক ও আইনে যার এত মাথা, তার কিন্তু সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে সাহিত্য । বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফরাসি ভাষার 
শ্রেষ্ঠ সাহিত্যকীর্তির নির্যাস সে উপভোগ করে এবং বন্ধুদের জানাতে চায়। সেই জন্যই আশুর কাছে একটা তৃষিত পাখির 
মতন যখন তখন ছুটে আসে রবি। | 

আশু প্রায় রবিরই সমবয়েসী, এক-আধ বছরের বড় হতে পারে। এর সঙ্গে রবির পরিচয় জাহাজে, সেই দ্বিতীয়বার 
ইংলন্ড যাত্রার সময় । সেবারে ভাগ্নে সত্যপ্রসাদের অসুখের ছুতোয় রবিকে মাদ্রাজ থেকেই ফিরে আসতে হয়েছিল, আশুর 
সঙ্গে সময় কাটিয়েছিল মাত্র কয়েকটি দিন । কিন্তু এক-একজনের সঙ্গে অল্প পরিচয়েই বেশি ভার হয়ে যায়, কোথাও একটা 
তরঙ্গে তরঙ্গে মেলে, পারস্পরিক একটা আস্থা জন্মায় । সেই থেকেই আশুর সঙ্গে রবির গভীর । আশু বিলেত থেকে 
ফেরবার পরই রবি কৃষ্ণনগরে চলে গিয়েছিল বন্ধুর সঙ্গে দেখা করবার জন্য । 

আশুর সান্নিধ্যে এলে রবি এমন একটা ভরসা পায়, যেমনটি তাকে আর কেউ দিতে পারে না । নিজের কবিতাগুলি 
সম্পর্কে রবির মনে এখনও বেশ দ্বিধার ভাব রয়ে গেছে। কবিতার প্রকৃত রস উপলব্ধি করতে পারে ক'জন ! ছাপাখানার 
এত চল হবার ফলে কবিতার রূপ ও ভূমিকা বদল হয়েছে অনেকখানি । আগে, মুখস্থ রাখার তাগিদে অনেক কাজের কথা, 
প্রয়োজনের কথাও রচিত হতো ছন্দ আর মিল দিয়ে । ছন্দ আর মিল থাকলেই যে-কোনও বিষয় কবিতা হয়ে ওঠে না, তবু 
অক্ষয় সরকারের মতন সমালোচকরা নিছক স্বচ্ছ, সুবোধ্য ছন্দ-মিল দেওয়া পঙক্তিকেই কবিতা মনে করে । এর আগে 
আলঙ্কারিকরা কাব্য-রস ও কাব্য-তত্ত্র নিয়ে কত সূক্ষ্ম আলোচনা করে গেছেন, কিন্তু সাধারণ লোক তো আর. সেসব জানে 
না, তারা শুভঙ্করের আর্ধা আর খনার বচনকেও কবিতা বলে ধরে নেয় । মুশকিল হচ্ছে, এই সব লোকদের মধ্যে কেউ কেউ 
আবার সমালোচক সেজে বসে। 

যুকুন্দরামের যুগে যদি চাপাখানা থাকত, তা হলে তিনি চণ্ডীমঙ্গল রচনার সময় ছন্দ-মিল যোজনার কষ্ট স্বীকার না 
করে সেখানা সোজাসুজি উপন্যাস হিসেবেই লিখতেন । রামায়ণ-মহাভারত সম্পর্কেও সে কথা প্রযোজ্য । আগেকার যুগের 
অধিকাংশ আখ্যানকাব্যই এ যুগের গদ্য উপন্যাসের সমধর্মী। অবশ্য কিছু কিছু কবি ও মহাকবি আখ্যান অবলম্বন করেও 
বিশুদ্ধ কাব্য-রসের সৃষ্টি করেছেন । মহাভারতের শকুস্তলার কাহিনী এবং কালিদাসের শকুস্তলার তুলনা কররেই উপন্যাস ও 
কাব্যের তফাত বোঝা যায়। 

ছাপাখানা আসার পর গদ্য ভাষা অনেক দায়-দায়িত্ব নিয়ে নিয়েছে, কবিতা আর ব্যবহারিক প্রয়োজনের ভাষা নয়, 
কাহিনীর ওপরেও তাকে নির্ভর করতে হয় না। সুদীর্ঘ বদলে ছোট্ট একটি লিরিকে জীবন রহস্যের এক ঝিলিক 
অনেক মর্মস্পর্শী হতে পারে । এখন আর সব কিছু বুঝিয়ে দেবার দায় নেই কবির, শব্দের জাদু থেকে অনেক রকম অর্থ 
বেরিয়ে আসতে পারে। - 

মাইকেল কিংবা হেমবাবু বা নবীন সেনের মতন রবির ইচ্ছে করে না মহাকাব্য রচনায় হাত দিতে । তার কবিতাগুলির 
আকারও ক্রমশ ছোট হয়ে আসছে। মহাকাব্যের বদলে সে তো গদ্যে উপন্যাস লিখছেই, বউ ঠাকুরানির হাট লিখেছে, 
১5571475755 


প্রথম আলো (১ম)_-৩৩ ২৫৭ 


কাব্যবোধ জন্মেছিল কে জানে ! নতুন বউঠানের অভাব কোনও দিন পূরণ হবে না। এখন রবির কবিতার প্রধান পাঠক তার 
বিশাল পরিবারের লোকজনরা, তারা সবাই উচ্ছ্বসিত ভাবে প্রশংসা করে । বন্ধুরা পত্র-পত্রিকায় তাকে খুব উচ্চ স্থান দেয়। 
কিন্তু নিছক প্রশংসায় রবির মন ভরে না। মনে হয়, কোথায় যেন একটা ফাকি থেকে যাচ্ছে। আবার অরসিকের 
সমালোচনাও সহ্য করতে পারে না সে। অক্ষয় সরকারের মতন সমালোচকরা যখন বলে যে রবির কবিতা দুর্বোধ্য, অস্পষ্ট, 
ভাবালুতায় ভরা, তখন রবির গা জ্বলে যায়। এরা মনে করে, প্রেম, বিরহ, প্রকৃতি নিয়ে লেখা অকিঞ্চিৎকর, সব কবিতাই 
দেশাত্মবোধ বা মহৎ আদর্শের হতে হবে । মহৎ আদর্শ প্রচারের নামে অধিকাংশ কবিতাই যে কবিতা পদবাচ্য নয়, তা 
এদের মগজে ঢুকবে না। এই সব সমালোচকদের উত্তর না দিয়ে ছাড়ে না রবি। 

অক্ষয় সরকার একবার তির্ধক ভাবে লিখলেন, আজকাল কবিতার নামে এক-একজন যা লিখছে, তা ন-পুং নস 
জাতীয় একপ্রকার জীব । ওগুলো ন-কাব্য ন-কবিতা, ওগুলোকে বলা যায় কাব্যি। 

না মরদ, না মহিলা । কেবল কাব্যি। রবি এর উত্তরে লিখল, তবে তো “তুমি খাও ভীড়ে জল আমি খাই ঘাটে’, এই 
তো মহৎ কবিতা ! ব্যাখ্যা করার কিছু নেই। 

শুধু এইটুকুতেই ছাড়ল না রবি। অন্য একটি রচনায় অক্ষয়চন্দ্রকে খোচা মেরে সে আবার লিখল, “আর সকলে ভগ্নী 
বলে, রসিকবাবু বলেন ভেগ্নী, হা-হা-হা ! 

আশু চৌধুরীর সান্নিধ্যে এসে রবি বুঝতে পারল, বাংলার অধিকাংশ সমালোচক কত ক্ষুদ্র গণ্ডীর মধ্যে আবদ্ধ । নিছক 
নিন্দা বা প্রশংসায় কবিতার বিচার হয় না। একালের কবিতার রস উপলব্ধি করার জন্য পাঠককেও প্রস্তুত হতে হয়, কাব্য- 
সাহিত্যের ইতিহাসের ধারাবাহিকতাও তার মাথায় রাখা প্রয়োজন । বৈষ্ণব পদকর্তাদের রচনাগুলির স্বাদ যে পায়নি, সে কী 
করে একালের লিলিক কবিতা উপভোগ করবে ? রবির কবিতার এক-একটি লাইন তুলে তুলে আশু দেখিয়ে দেয়, বিশ্বের 
বিখ্যাত কবিদের রচনার ভাব ও শব্দ ব্যবহারের সঙ্গে রবির কতখানি মিল আছে। 

এরকম একজন বিদগ্ধ ও রসিক পাঠকের সমর্থন পেয়ে রবি বিশেষ শ্রাঘা বোধ করে । আশু রবির কবিতাগুলি এমনই 
পছন্দ করে ফেলেছে যে রবির সাম্প্রতিক কবিতাগুলি থেকে নির্বাচন করে সে নিজেই একটি কাব্যগ্রস্থ প্রকাশের পরিকল্পনা 
গ্রহণ করেছে। 

আশুদের স্কট লেনের বাড়িতে রবি প্রায়ই এসে বসে থাকে । রবির মাথার চুল এখন ঘাড় পর্যন্ত নেমে এসেছে, মুখে 
অল্প অল্প কালো দাড়ি, গৌরবর্ণ মসৃণ চামড়ায় রয়েছে চিন্ধণতা, চোখ ও নাক গ্রিক দেবতার মূর্তির মতন, দীর্ঘকায় 
র। গ্রীষ্মকালে রবি গায়ে কোনও জামা দেয় না, ধুতির ওপর শুধু একটা পাতলা চাদর জড়ানো উর্ধাঙ্গে। 

আশু চৌধুরীর ভাইদের মধ্যে একজনের নাম প্রমথ । সতেরো-আঠেরো বছর বয়েস, সেও ভবিষ্যতে ব্যারিস্টার হবার 
জন্য প্রস্তুত হচ্ছে, যদিও মনে মনে গুপ্তভাবে সে সাহিত্যসৃষ্টির সাধ পোষণ করে । কিশোর প্রমথ দাদার এই বন্ধুটির দিকে 
মুগ্ধ ভাবে তাকিয়ে থাকে । এই কবির মতন সুপুরুষ সে আগে কখনও দেখেনি । আশুর সঙ্গে রবি যখন কাব্য-আলোচনা 
করে, আড়াল থেকে দাড়িয়ে দাড়িয়ে শোনে প্রমথ, কাছে আসতে সাহস করে না। 

আশু কলকাতায় ফেরার পর রবির মনে একটি বিশেষ ইচ্ছে দানা বেঁধেছিল। এমন গুণবান ছেলে আশু, তার সঙ্গে 
একটা পারিবারিক সম্পর্ক স্থাপন করা যায় না ! ঠাকুর পরিবারে বেশ কয়েকটি বিবাহযোগ্যা কন্যা রয়েছে। তাদের মধ্যে 
হেমেন্দ্রনাথের কন্যা প্রতিভার বিয়ের ব্যবস্থা করা খুব জরুরি । “বালুকী প্রতিভা*র সেই প্রতিভা এখন অনেক বড় হয়েছে, 
বয়েস প্রায় একুশ । লেখাপড়ায় সে যেমন ভালো, তেমনই তার গানের গলা । রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী এই বিশেষণ এমন 
মেয়েকেই মানায় । হেমেন্দ্রনাথ এই মেয়ের বিয়ে দেবার কোনও চেষ্টাই করেননি, প্রতিভাকে অনবরত লেখাপড়া শিখিয়ে 
যাওয়াতেই যেন শুধু তার উৎসাহ। এমন কি প্রতিভা একটু বড় হবার পর বাড়ির অন্য ছেলেদের সঙ্গেও তাকে মিশতে 
দিতেন না হেমেন্দ্রনাথ। 

হেমেন্দ্রনাথ আর নেই, এখন তীর ছেলেমেয়েদের দায়িত্ব নিতে হবে অন্য ভাইদেরই ৷ রবির ধারণা আশুর সঙ্গে 
প্রতিভাকে খুবই মানাবে । কিন্তু দুটি বাধা আছে। প্রতিভা সাবালিকা হয়েছে, এখন তার পছন্দ-অপছন্দের গুরুত্ব আছে। তা 
ছাড়া উভয় পক্ষই ব্রাহ্মণ হলেও রা রাটী শ্রেণীর আর চৌধুরীররা বারেন্দ্র। রাটটী-বারেন্দ্রের মধ্যে বিবাহের চল নেই। 
রবির মতে অবশ্য জাত-পাতের এই সব সূক্ষ্ম বিভেদ অর্থহীন । কিন্তু বাবামশাইয়ের কী মত পাওয়া যাবে ! আশুর বাবারও 
মত নেবার প্রয়োজন আছে। আরও একটা বাধা আছে। আশুর বাবা এমন সুপাত্রের জন্য নিশ্চয়ই অনেক যৌতুক ও পণ 
চাইবেন। দেবেন্দ্রনাথ অনেক হিন্দু রীতিনীতি মানলেও পণপ্রথার ঘোর বিরোধী । নাতনীর বিবাহে তিনি অবশ্যই দু হাত 
ভরে যৌতুক দেবেন, কিন্তু পাত্র-পক্ষের কোনও দাবি থাকলে বেঁকে বসবেন। 

রবি একদিকে আশুকে জোড়াসাকোর বাড়িতে চায়ের নিমন্ত্রণ করে ডেকে আনল । বসাল তিনতলায় নিজের মহলে । 
মৃণালিনী এমনিতেই বাইরের লোকের সামনে বিশেষ আসতে চায় না, এখন তার শরীরে গর্ভলক্ষণ স্পষ্ট, এখন পরপুরুষের 
নজরে আসার প্রশ্নই ওঠে না। প্রতিভাকে ডেকে আনা হয়েছে কেক-পেস্ট্রি চা পরিবশনে সাহায্য করার জন্য । লোরেটো 
স্কুলে পড়া মেয়ে প্রতিভা কথাবার্তায় অত্যন্ত সপ্রতিভ, অন্য মেয়েদের মতন সে অপরিচিতদের সামনে লজ্জায় বাক্যহারা 
হয়ে যায় না। রবি গান-বাজনার প্রসঙ্গ তুলে প্রতিভাকেও যোগ দেওয়ালো সেই আলোচনায় । বাংলা গান তো বটেই, 
বিলিতি সঙ্গীতও বেশ ভালো জানে প্রতিভা । 
একবার আশুদের কৃষ্ণনগরের বাড়িতে বেড়াতে গিয়ে বেশ নাকাল হয়েছিল রবি । কৃষ্ণনগরে গান-বাজনার খুব চর্চা 
আছে, শিক্ষিত ভদ্র ব্যক্তিরা প্রায় সবাই মার্গ সঙ্গীত বোঝে । সব জায়গাতেই রবিকে গান গাইতে অনুরোধ করা হয়, 
সেখানে গান শুরু করেছিল রবি। রামকেলি রাগে ‘জিন ছুঁয়া মোরি বেয়া নগরওয়া' এই হিন্দি গান ভেঙে সে গাইছিল 
“বাঁশরী বাজাতে চাহি বাশরী বাজিল কই’ ৷ রামতনু লাহিড়ির ছেলে সত্য লাহিড়ির বাড়িতে বসেছিল সেই আসর । রবির 
গানটি শেষ হবার পর একজন হঠাৎ মন্তব্য করেছিল, হ্যা, বাশরী তো অনেকেই বাজাতে চায়, কিন্তু বাজাতে চাইলেই কী 
বাশরী বাজে? বাশরী বাজাতে গেলে ভালো করে তালিম নিতে হয় ! সে মন্তব্য শুনে হেসে উঠেছিল অনেকে। 


২৫৮ 


ওইসব. শ্রোতারা রাগ সঙ্গীতে তান কর্তব শুনতে অভ্যন্ত। মিড় নেই, গমক নেই, হলক তান নেই, সাদামাটা সুরে গান 
আবার গান নাকি ! ওদের ধারণা হয়েছিল, রবি উচ্চাঙ্গ সঙ্গীত কিছু না শিখেই গাইতে বসেছে। 

সেই প্রসঙ্গ তুলে রবি বলেছিল, ভাই আশু, কলকাতার তুলনায় তোমাদের কৃষ্ণনগরের মানুষ অনেক পিছিয়ে আছে। 
বিশুদ্ধ রাগ সঙ্গীত ছাড়া কি গান হয় না ! নানা ধরনের সুর মিশিয়েও তো কাব্য সঙ্গীত হতে পারে। কীর্তন কিংবা 
রামপ্রসাদী গানেও তো তানের বাড়াবাড়ি নেই, কথাগুলিই আসল । রামপ্রসাদ তো তোমাদের ওদিককারই লোক। 
Eads, গৌড়ারা মানতে চায় না। রামপ্রসাদী বা কীর্তন কি বড় আসরে মর্যাদা পায় ! অনেকে ভাবে ওসব 

-' গান । 

রবি বলল, খোলা মাঠের গানেরও কি মর্যাদা কম ! বাংলার মাঝিরা যে ভাটিয়ালি গায়, রাখালরা বাশিতে যে-সুর 
ধরে, তা কি আমাদের মন টানে না! রাগের বিশুদ্ধতা ধরে বসে থাকলে নতুন নতুন সুরের সৃষ্টি হবে কী করে? 

কথায় কথায় এদেশি সুরের সঙ্গে বিলিতি সুরের সংমিশ্রণের কথাও উঠল। উদাহরণ হিসেবে রবি কয়েকখানা গান 
শোনাতে বলল প্রতিভাকে । প্রতিভা গিয়ে পিয়ানোতে বসল । তারপর প্রতিভা একটার পর একটা গেয়ে যাচ্ছে, আর আশু 
যেভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, তাতে রবি যেন একটা ভবিষ্যতের ছবি দেখতে পেল। কয়েক বছরের 
মধ্যেই খ্যাতিমানা ব্যারিস্টার হয়ে উঠেছে আশু, যেমন তার প্রতিপত্তি তেমনিই অর্থাগম হচ্ছে প্রচুর, আর প্রতিভা সেই 
ব্যারিস্টারের উপযুক্ত গৃহিণী । সান্ধ্য পার্টিতে সে আমন্ত্রিত বিশিষ্ট ব্যাক্তিদের এইরকম ভাবে পিয়ানো বাজিয়ে গান গেয়ে 
শোনাবে । 

প্রতিভা ও আশু যে পরস্পরকে পছন্দ করেছে তা জানতে দেরি হল না রবির । এরপর সে চুচুড়ায় গিয়ে বাবামশাইয়ের 
কাছে কথাটা পাড়ল। 

দেবেন্দ্রনাথ প্রথমে বেশ কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন কনিষ্ঠ পুত্রের দিকে । রবি ঘটকালি করছে! 

তার পুত্রদের কার কী যোগ্যতা তা সঠিক বোঝেন দেবেন্দ্রনাথ । রবির ব্রহ্মসঙ্গীত রচনার প্রতিভায় দিন দিন মুগ্ধ 
হচ্ছেন তিনি। কাব্য ও সঙ্গীত রচনায় এ ছেলে যে তার অন্য সব ভাইদের ছাড়িয়ে যাবে, তাতে এখন আর কোনও সন্দেহ 
নেই। জমিদারির কাজও কিছু কিছু শিখছে রবি। কিন্তু ঘটকালি করাও যে রবির পক্ষে সম্ভব, তা তিনি চিন্তা করেননি । 
কবিরা তো শব্দের সঙ্গে শব্দের বিয়ে দেয়, অন্য কোনও বিয়ে নিয়ে কি তারা মাথা ঘামায়! 

প্রতিভাকে যে এতদিন বিয়ে না দিয়ে অরক্ষণীয়া করে রাখা হয়েছে, তার জন্য বেশ বিরক্ত ছিলেন দেবেন্দ্রনাথ । তিনি 
নানান প্রশ্ন করে, খুঁটিয়ে খুঁটিয়ে পাত্রটির নিজের যোগ্যতা ও বংশপরিচয়ের কথা জানতে লাগলেন । তারপর অপ্রত্যাশিত 
ভাবে তিনি হঠাৎ বললেন, এ তো খুবই-উপযুক্ত প্রস্তাব । 

তিনি রাটী-বারেন্্রর প্রশ্ন তুললেন না, পাত্রের পিতার বৈষয়িক অবস্থা জানতে .চাইলেন না, এ ছেলেটি যে পরম 
বিদ্বান, এটাই যেন তাঁকে আকৃষ্ট করল সবচেয়ে বেশি। তিনি রবিকে বললেন, যত শীঘ্র পার ব্যবস্থা করো। আমার 
আশীর্বাদ পাবে । ' 

আশুর বাবাকে রাজি করানো অবশ্য এত সহজ হল না। সে বাড়ির লোকজনরা যৌতুক ও পণ নিয়ে দরাদরি শুরু 
করে দিল। রবি আকারে-ইঙ্গিতে বোঝাঁবার চেষ্টা করল যে দেবেন্দ্রনাথ স্বেচ্ছায় যৌতুক হিসেবে যা দেবেন তা পাত্র-পক্ষের 
কাছে আশাতীত হবে কিন্তু প্রথা অনুযায়ী চৌধুরীরা আগে থেকে শর্ত করে নিতে চায়। 

সম্বন্ধ যখন প্রায় ভেঙে পড়ার উপক্রম, সেই সময় আশু নিজে থেকেই আর একদিন জোড়াসাকোয় এসে চা খেতে. 
চাইল। আবার প্রতিভার গান শুনল সে। এতদিন সেবাড়ির লোকের কথার ওপর কোনও কথা বলেনি, এবার সে রবিকে 
জানাল, আমার ভাই-বোনেরা ব্যস্ত হয়ে উঠেছে, তারা একটা তারিখ ঠিক করে ফেলতে চায়। ভাই রবি, আমার শুধু ' 
একটিই শর্ত আছে, বিয়ের ব্যাপারে বেশি আড়ম্বর আমি পছন্দ করি না, এ বিয়েতে কোনও. যৌতুক. দেওয়া চলবে না। 

ঠাকুর পরিবারের রীতি অনুযায়ী বিয়ের সমস্ত অনুষ্ঠান হল জোড়াসাকোর বাড়িতেই । আশুর বাবা এলেন না, আশুর 
ভাই-বোনেরা বাসরঘরে আসর জমিয়ে রাখলেন । সার্থক হল রবির জীবনের এই প্রথম ঘটকালি। 

আশুর পক্ষে ঘরজামাই হবার প্রশ্নই ওঠে না। নববধূকে সে নিয়ে গেল স্কট লেনের ছোট বাড়িতে । কয়েকদিনের 
মধ্যেই দিব্যি সংসার গুছিয়ে নিল প্রতিভা । এত ধনী পরিবারের কন্যা হয়েও এরা তেমন বেশি বিলাসিতায় অভ্যস্ত নয়। 

বেশ মানিয়ে নিতে পারল অল্প জায়গায় মধ্যেই। রবি এখন প্রায় প্রতিদিনই আসে । ‘বালক’ পত্রিকা দেখাশুনোর 

ভার সে ছেড়ে দেবার পর এখন সে পত্রিকা মিশে গেছে ভারতী-র সঙ্গে। রবির ওপর এখন বিশেষ কোনও দায়দায়িত্ব 
নেই। আশুর সঙ্গে বসে বসে সে তার নতুন বইটির জন্য কবিতাগুলি সাজায় ৷ 

একদিন এ বাড়িতেই প্রেসিডেঙ্সি কলেজের দুটি ছাত্রের সঙ্গে পরিচয় হল রবির । কৃষ্ণনগর অঞ্চলে মামাবাড়ির সূত্রে 
যাদুগোপালের সঙ্গে আশু চৌধুরীদের একটা আত্মীয়তা আছে। যাদুগোপাল তার বন্ধু ভরতকেও সঙ্গে নিয়ে এসেছে। ভরত 
স্কভাবলাজুক, অচেনা পরিবেশে সে বিশেষ কথা বলতে পারে না| যাদুগোপাল আবার তেমনই বাকপটু, তার মুখে খই 
ফোটে । তার কৌতৃহলেরও শেষ নেই। রবির কবিতার সে ভক্ত, রবিকে নানান প্রশ্ন করতে লাগল সে । রবি বেশ উপভোগ 
করছে তার কৌতূহল । প্রেসিডেন্সি করেজের ছাত্র “ এখন রাজনীতিতে মেতেছে, তারা তা হলে কবিতাও পড়ে ! 

ভরত এক সময় শুধু জিজ্ঞেস করল, রবিবাবু, বালক পত্রিকায় আপনার যে ধারাবাহিক কাহিনীটি বেরুচ্ছিল, সেটা 
আমি পড়েছি। আপনি কখনও ত্রিপুরায় গেছেন? 

রবি বলল, না, যাইনি । যাবার ইচ্ছে আছে। 

যাদুগোপার বলল, কোনও জায়গায় না গিয়েও এমন নিখুত বর্ণনা, সত্যি বিস্ময়কর ! 

আশু হাসতে হাসতে বলল, কবিরা স্বর্গ এবং নরকের বর্ণনাও লেখে, যেমন ধরো দান্তের ডিভাইন কমেডি, উনি কিন্তু 
ওই দুটো জায়গায় না গিয়েই লিখেছেন ! 

যাদুগোপাল বলল, আমার বন্ধু ভরতের বাড়ি ত্রিপুরায় ৷ 


২৫৯ 


রবি বলল, তাই বুঝি ? ত্রিপুরায় বেড়াতে গেলে তোমাদের বাড়িতে থাকতে দেবে? 

ভরত দু দিকে মাথা. নেড়ে আস্তে আস্তে বলল, ওখানে আমাদের কোনও বাড়ি নেই। 

কথা ঘুরিয়ে প্রসঙ্গান্তরে চলে গিয়ে যাদুগোপাল নানা প্রশ্নের মধ্যে একবার জিজ্ঞেস করল, আচ্ছা রবিবাবু, আপনি তো 
অনেক রকম কাজ করেন, আদি ব্রাহ্মসমাজের কাজ, জমিদারির কাজ দেখা, এত রকম লেখা, এর মধ্যে কোনটা আপনার 
সবচেয়ে ভালো লাগে ? 

রবি বলল, কী জানি, তা তো ভেবে দেখিনি। 

মুখে না বললেও রবি জানে, কী তার সবচেয়ে বেশি ভালো লাগে। কোনও কাজ নয়, ছুটোছুটি নয়, বক্তৃতা নয়, 
এগুলো করতে সে বাধ্য হয়। কিন্তু তার সবচেয়ে বেশি ভালো লাগে একা একা শুয়ে থাকতে । আর লিখতে । কবিতা, গদ্য, 
গান হেয়ালি, চিঠি, শুধু লেখা, যে-কোনও লেখা । একটার পর একটা শব্দ খুঁজে খুঁজে নির্বাচন করে গেঁথে কোনও কিছু 
নির্মাণ করাই তার মনে হয় শ্রেষ্ঠ নির্মাণ ! 


cL | 0৬০ ॥ 


“চৈতন্যলীলা" নাটকের জন্য স্টার থিয়েটারের জয়-জয়কারের ফলে গিরিশচন্দ্র পর পর আরও কয়েকটা ভক্তিরসাত্মক 
নাটক নামিয়েছিলেন। 'গ্রহাদ চরিব্র', নিমাই সন্ন্যাস’ ‘প্রভাস যজ্ঞ, “বুদ্ধদেব চরিত'। এই সব নাটকগুলিতে ভক্তিবাদের 
জোর প্রচার হতে লাগল বটে, কিন্তু গিরিশচন্দ্র টের পেয়েছিলেন দর্শকের সংখ্যা ক্রমশ কমে আসছে। রঙ্গমঞ্চ পুরোপুরি 
প্রচারকের ভূমিকা নিলে দর্শকরা বিমুখ হবেই। অধিকাংশ দর্শকই থিয়েটারে আসে প্রমোদ উপভোগের জন্য ৷ রস সৃষ্টিই 
বড় কথা । মহৎ বিষয়বস্তু কিংবা যত বড় আদর্শের কথাই থাক না কেন, রসোত্তীর্ণ না হলে তা দাগ কাটে না মানুষের মনে । 

দর্শক সংখ্যা কমতে শুরু করায় নট-নটা-নাট্যকার-ম্যানেজার সবাই উদ্বিগ্ন । “চৈতন্যলীলা'র ব্যবসায়িক সাফল্যেই 
সবাই খুশি হয়েছিল, তারপর আর বেশি বেশি লীলা জমছে না। রামকৃষ্ণ ঠাকুরে পরম ভক্ত হবার পর থেকে গিরিশচন্দ্র এই 
ধরনের নাটক ছাড়া অন্য কিছু লিখতে চান না । গিরিশের ব্যক্তিগত জীবন দেখলে অবশ্য তার ভক্তিবাদ বোঝা অন্যদের 
পক্ষে দুধর। সব কিছুই চলছে আগেকার মতন। একদিন “চৈতন্যলীলা' অভিনয়ের পর নবদ্বীপের কয়েকজন বিশিষ্ট, 
মাননীয় বৈষ্ণব পণ্ডিত এসেছিলেন গিরিশচন্দ্রের সঙ্গে দেখা করতে । ভক্তিতে গদগদ হয়ে তাদের চোখ দিয়ে তখনও 
প্রেমাশ্র ঝরছে, মঞ্চের পেছনে এসে দেখেন, গিরিশের হাতে মদের গেলাস, সামনে বোতল ও মাংসের চাট । তা দেখে 
পঞ্তিতপ্রবরদের অশ্রু শুকিয়ে গেল, দৃশ্যটিকে যেন বিশ্বাসই করতে পারলেন না। আবেগের কথা কিছু মনে এল না, একজন 
আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আপনার কী শরীর খারাপ ? ওষুধ খাচ্ছেন বুঝি ? গিরিশচন্দ্র অষ্হাস্য করে বলে 
উঠেছিলেন, না মশাই, ওষুধ নয়, মদ মদ খাচ্ছি, মদ চেনেন না? 

বৈষ্ণব পণ্ডিতরা প্রায় দৌড়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর গিরিশের হাসি আর থামে না । সেই হাসিতে আরও 
অনেকে যোগদান করেছিল বটে, দু-একজন আপত্তিও জানিয়েছিল । উপেন মিত্তির নামে একজন বলেছিল, কেন ওনাদের 
এমন ভয় দেখালেন ? ওনারা বাইরে গিয়ে এইসব রটাবেন। মিথ্যেমিথ্যি বলে দিলেই পারতেন যে ওটা ওষুধ। 

74785555759 
বলা খারাপ? 

উপেন মিত্তির বলেছিল, ওনারা ভেবেছিলেন, আপনি চৈতন্যদেব সম্পর্কে এমন ভক্তি-কাব্য লিখেছেন, তাই আপনি 
নিজেও বুঝি চৈতন্যদেবের ভাবশিষ্য হয়েছেন । 

গিরিশ কয়েক মুহূর্ত উপেনের দিকে তাকিয়ে বলেছিলেন, দেখ বাপু, তোমাকে একটা সার কথা বলি। রাইটার বা 
আর্টিস্টদের কাছ থেকে এ রকম আশা করা যায় না। নাটকে আমি অনাহারী, অনাথ, মুমুর্য, ঘাতক এ রকম কতই না চরিত্র 
রচি। তা বলে কি আমাকেও অনাহারী, অনাথ মুমুর্যু, ঘাতক হতে হবে ? আমাকে আমার মতন থাকতে দাও। মদ খেলে 
আমার ফুর্তি হয়, তাই খাই। ওদের জন্য ছাড়তে যাব কেন? একমাত্র একজনের কথায় ছাড়তে পারতাম । আমার গুরু যদি 
বলতেন, তা হলে সেই দণ্ডেই মদ্যপান চুকিয়ে দিতাম ৷ গুরু তো আমায় কিছুই ছাড়তে বলেননি । তিনি বলেছেন, আমি 
কলঙ্কসাগরে সাতার দিলেও আমার গায়ে কলঙ্ক লাগবে না। 

আর একদিন একদল লোক গিরিশের বাড়ি হানা দিয়েছিল । চৈতন্যলীলা'র শ্র্টাকে একবার শুধু দর্শন করে তারা চক্ষু 
সার্থক করতে চায়। বাড়িতে তখন উটকো লোকের আগমন একেবারেই পছন্দ করেন না গিরিশ । লোকগুলিও 
০2485757975 

'ভরব ! 

এইসব কাহিনী ছড়ায়, তাতেও ভক্তিরসের নাটকগুলি জনপ্রিয়তার হানি হয়। “চৈতন্যলীলা'র পর ‘নিমাই সন্যাস' 
নাটকটি তো একেবারেই দর্শক টানতে পারল না । মনে হল যেন আগেরটিরই পুনরম্তি। 'প্রহাদ চরিব্র'ও জমল না। স্টারে 
‘প্রহ্থাদ চরিত্র" শুরু হবার পর প্রতিযোগি বেঙ্গল থিয়েটারে ওই 'প্রহাদ চরিত্র' নামেই আর একটি নাটক চলতে লাগল, সেটি 
রাজকৃষ্ণ রায়ের লেখা । দুই থিয়েটারের একই নাটক মঞ্চস্থ হতে লাগল পাল্লা দিয়ে, কয়েক দিনের মধ্যেই বোঝা গেল, 
বেঙ্গল থিয়েটারের নাটকই দর্শকদের পছন্দ হচ্ছে বেশি। স্টারে প্রহাদ সাজে বিনোদিনী, বেঙ্গল থিয়েটারে সেই য় 
কুসুমকুমারী নামে এক অভিনেত্রী । অবিশ্বাস্য হলেও সহ্য এই যে কুসুমকুমারীর কাছে যেন হেরে যাচ্ছে , তার 


২৬০ 


অভিনয় পানসে লাগে । দর্শকরা বিনোদিনীর শুধু ভক্তিরসাধুত ভূমিকা আর পছন্দ করছে না, তারা অন্য বিনোদিনীকে চায় । 
বিনোদিনীর গানের গলাও তেমন ভালো নয়, কুসুমকুমারী পাকা I 
EEE EN CERT ERT TE 

হল। 

সহকর্মীরা অনরবত চাপ দিচ্ছে গিরিশকে জীবনী-নাটক বাদ দিয়ে অন্য কিছু লেখার জন্য । স্টারের কোনও ধনী 
পৃষ্ঠপোষক নেই, নিজেদের মধ্যে কয়েকজনই আয়-ব্যয়ের হিসেব রাখে, টিকিট বিক্রি কমে গেলে কলাকুশলীদের মাইনে 
দেওয়া দুঃসাধ্য হয়ে পড়ে । এমনিতেই এক নাটক টানা বেশি দিন চালানো যায় না, দু-তিন মাস অন্তর নতুন নাটক 
নামাতে হয়। তার সঙ্গে সঙ্গে পুরনো দু-একটির পুনরভিনয় হয়। সেই জন্য গিরিশকে প্রতিনিয়ত ভাবতে হয় নতুন 
নাটকের য় । 
“বুদ্ধদেব চরিত’ নাটকটিও জনপ্রিয় হল না দেখে গিরিশ বেশ হতাশ হয়েছিলেন । স্যার এডুইন আনর্-এর লাইট অব 
এশিয়া কাব্য অবলম্বনে গিরিশ এই নাটকটি রচনা করেছিলেন বিশেষ যত্ন নিয়ে। এতে যে শুধু উচ্চাঙ্গের দর্শনের কথা 
আছে তাই নয়, এর কয়েকটি গান লোকের মুখে মুখে ফিরতে লাগল । জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি 
কোথা ভেসে যাই’ গানখানি শ্রীরামকৃষ্ণ নরেনের মুখে বার বার শুনতে চান, নরেন গায়ও একেবারে তন্ময় হয়ে। 

হাততালি দিতে দিতে মাতোয়ারা হয়ে যখন বলেন, আর একবার গাও না গো, আর একবার গাও, তখন 

গিরিশের জীবনটা ধন্য মনে হয়। 

শিক্ষিত সমাজ “বুদ্ধদেব চরিত’ নাটকটি তারিফ করেছিল, এমনকি স্বয়ং আর্নন্ড সাহেব দৈবাৎ সে সময় কলকাতা 
এসে তার অভিনয় দর্শন করে প্রশংসা করে গেছেন। কিন্তু সাধারণ দর্শকরা তেমন আগ্রহ বোধ করে না, বহু আসন খালি 
পড়ে থাকে। 

গিরিশ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে একদিন একটা গল্প শুনেছিলেন। মুখে মুখে গল্প বলায় রামকৃষ্ণ ঠাকুরের জুড়ি নেই, 
অনেক চরিত্র তিনি অভিনয় করেও দেখান। একদিন এক ভণ্ড সাধুর ভাব-ভঙ্গি তিনি এমন চমৎকারভাবে নকল করে 
দেখাচ্ছিলেন যে ভক্তরা হেসে গড়াগড়ি যাচ্ছিল। গিরিশ ঠিক করলেন, সেই কাহিনীটি নিয়েই নতুন নাটক রচনা করবেন। 
'ভক্তমাল' গ্রন্থে আছে বিশ্বমঙ্গল, চিন্তামণির উপাখ্যান, তার অনেক শাখা-প্রশাখা জুড়ে সম্পূর্ণ নিজস্ব রূপ দিলে গিরিশ। 
শেষের দিকে বৈরাগ্যের কথা থাকলেও এ নাটকের মূল রস প্রেম। এক বারবনিতা ও এক লম্পট, যাদের জীবনে প্রেমের 
কোনও স্থান থাকার কথা নয়, তাদের মধ্যেও বন্যার মতন প্রেমের আবির্ভাব । অধিকাংশ দর্শক তো প্রেমের 
কাহিনীই পছন্দ করে। অমৃতলাল মিত্র বিল্বমঙ্গল সাজলেন, আর চিন্তামণির ভূমিকায় বিনোদিনী । নাটক একেবারে 


পত্র-পত্রিকাতেও উচ্চ প্রশংসা বেরুল এই নাটকের। কিন্তু দারুণ আঘাত পেল বিনোদিনী । কোনও সমালোচকই 
চিন্তামণির অভিনয়ের গুরুত্ব দিল না। বরং সবাই মুক্ত কণ্ঠে বাহবা দিল পাগলিনীর ভূমিকায় গঙ্গামণিকে। প্রতিটি শো-তে 
গঙ্গামণিকে দেখলেই দর্শকরা হাততালি দিয়ে ওঠে, তখন বিনোদিনীকে খুব ম্লান মনে হয়। পাগলিনী বেশে গঙ্গামণির 
অনেক দৃশ্যেই হঠাৎ হঠাৎ প্রবেশ, তার সংলাপগুলি প্রায় সবই গানে গানে । বঙ্গ রঙ্গমঞ্চের সম্রাজ্ঞী এই নাটকে ক্র্যাপ পায় 
মাত্র দু বার আর গঙ্গামণি পায় এগারো বার ! কে এই গঙ্গামণি ? তার যথেষ্ট বয়েস হয়েছে, দেখতেও এমন কিছু নয়, 
অন্যান্য নাটকে সে মা-মাসি-পিসির পার্ট করে, এই নাটকে সে যে দর্শকদের নয়নের মণি হয়ে গেল, সে কৃতিত্ব 
গিরিশের । 

একদিন নাটক শুরুর আগে ফার্স্ট বেল বেজেছে, কেউ একজন অমৃতলালকে খবর দিল, বিনোদিনী এখনও মেকআপ 
নেয়নি। অমৃতলাল গ্রিনরুমে উঁকি মেরে দেখলেন, আয়নার সামনের টুলে বিনোদিনী থুম হয়ে বসে আছে। মুখে রং 
মাখেনি, পোশাক পাল্টায়নি। বিনোদিনী নিজেই নিজের সাজসজ্জা করে, কোনও মেকআপ ম্যানের সাহায্য নেয় না। 
খ্রিনরুমে সে একা । 

অমৃতলাল উদ্বিগ্ন হয়ে কাছে এসে বললেন, কী রে, বিনোদ, তুই এখনও তৈরি হসনি। শরীর খারাপ লাগছে নাকি? 
বিনোদিনী মুখ তুলে চেয়ে কয়েক মুহূর্ত নীরব রইল ৷ তারপর শান্তভাবে বলল, আজ আমি নামব না। শো বন্ধ করে 
দাও। 
৮৮১১4 
প্রায়ই নানারকম বায়নাক্কা শুরু করেছে। এখন নরম-গরম কথায় তার মান ভাঙাতে হবে। 
বিনোদিনীর পিঠে হাত দিয়ে বললেন, কী বলছিস রে পাগলী ! হঠাৎ আজ শো বন্ধ হবে কেন? উইংসের 

অমৃতলালের হাত টেনে সরিয়ে দিয়ে বিনোদিনী বলল, সবাইকে টিকিটের পয়সা ফেরত দিয়ে দাও। আজ আমি 
এক্ষুনি বাড়ি চলে যাব। . 

অমৃতলাল বললেন, কেন শো হবে না, সেটা বলবি তো ! দর্শকদের একটা কারণ দেখাতে হবে না? 

বিনোদিনী দৃপ্ত ভঙ্গিতে উঠে দাড়িয়ে তেজের সঙ্গে বলল, আমার ইচ্ছে তাই শো বন্ধ থাকবে । আমার ইচ্ছে-অনিচ্ছের 
দাম নেই? স্টার থিয়ে হয়েছে কার জন্য ? এই বিনোদিনী দাসী তার শরীর বেচে সব পয়সা জুগিয়েছে। সেসব কথা 
ভুলে গেছ তোমরা ? 
- বললেন, না রে, ভুলব কেন ? তোর জন্যই তো সব। তোকে কি কেউ কিছু বলেছে ? ঝট করে তৈরি হয়ে 
নে। হুট করে শো বন্ধ করলে কি চলে? দশর্করাই হচ্ছে আমাদের ভগবান । দর্শকদের নিরাশ করলে আমাদের পাপ হয়। 
নে, নে, আর দেরি করিসনি ! শো শেষ হয়ে গেলে তোকে কে কী বলেছে শুনব । 

__'কে আবার কী বলবে ! আমি এ নাটকে আর নামব না। 'বিন্বমঙ্গল' বন্ধ করে দাও। 


২৬১ 


হি১5877445555745489 
বন্ধ করে? 

__ চৈতন্যলীলা'ও হিট হয়েছিল । সেটা আবার নামাও। কিংবা “দক্ষযজ্ঞ' 

-- লোকে পুরনো নাটক ক'বার দেখবে ? বি্বমঙ্গল' সবে সাড়া জাগিয়েছে, গ্রাম-গঞ্জ থেকে কাতারে কাতারে লোক 
এ নাটক দেখার জন্য ছুটে আসছে। তোকে দেখবার জন্যই আসছে। 

__ শোনো, ভুনিদাদা, বারবার এক কথা বলো না। 'বিল্বমঙ্গল' আমার পছন্দ নয়, আমি এতে পার্ট করব না। নামতে 
পারি এক শর্তে, এ নাটক থেকে ওই গঙ্গা হারামজাদিটাকে বাদ দিতে হবে। আজ থেকেই যদি পাগলিনীর পার্টটা 
একেবারে বাদ দিতে পার, তা হলে আমি মেকআপ নিতে পারি। বল, রাজি আছ। ৃ 
ই তিনি অসুস্থ রামকৃষ্ণকে দেখতে গেছেন। এখন 

গৌ কে সামলাবে ! এ দিকে সেকেন্ড বেলও বাজল, এ বার দর্শকরা অধের্য হয়ে উঠবে । 

তিনি ধীর স্বরে বললেন, নাটকের কোনও রোল যখন তখন বাদ দেবার মালিক কি আমি ? নাট্যকার কে, পরিচালকই 
বাকে, তা কি তুই ভুলে গেলি? গিরিশবাবু থাকলে তার মুখের ওপর তুই এমন কথা বলতে পারতি ? শোন বিনোদ, 
আমাদের গুরুদেবও এত ভালো নাটক খুব কম লিখেছেন। পাগলী সেজে গঙ্গামণি বিলকি-ছিলকি বকছে আর মজার গান 
গাইছে বলে অত হাততালি দিচ্ছে লোকে । কিন্তু তোর চরিত্রটা কত গভীর । তোর চিন্তা মণির জন্য মানুষ তোকে চিরকাল 
মনে রাখবে। 

বিনোদিনী বলল, ওসব কথা ছাড়ো । তোমার-আমার গুরু ইচ্ছে করেই গঙ্গার পার্টটা অতখানি তোল্লাই দিয়েছেন। 
যাতে আমি ডাউন খেয়ে যাই । এইভাবে তোমরা আমাকে স্টার থেকে তাড়াতে চাও, তা আমি বুঝি না? 

অমৃতলাল বললেন, কেন যে তোর মাথায় এই কথাটা ঢুকেছে। কে তোকে তাড়াতে চায়। তুই স্টার থিয়েটারের প্রধান 
আ্যাসেট । তোর নামে টিকিট বিক্রি হয় । আর একটা কথা শোন, নাট্যকার কোন চরিত্রটা কী জন্য কেমন ভাবে গড়েছেন, 
তা নিয়ে কোনও কথা বলা আমাদের সাজে না। আমাকে ছোটখাটো চোর-ছ্যাচোড় বা নফরের পার্ট দিলেও আমি কখনও 
আপত্তি করি ? আমরা সবাই মিলে নাটকটাকে সার্থক করে তুলব, এইটাই হচ্ছে প্রধান কথা । 

বলল, আমার টাকায় এই থিয়েটার হল, অথচ তোমরা আমার নামটা রাখলে না। আমার ইচ্ছেরও তোমরা 
মূল্য দাও না। 

অমৃতলাল বললেন, ওসব তো পুরনো কথা । এখন কি ওসব আলোচনার সময় ! তুই মুখে রং মাখবি কি না বল ! 

বিনোদিনী বলল, আমার শর্ত তো তোমায় জানিয়ে দিরেছি। গঙ্গার রোল পুরো বাদ দিতে হবে, আজ থেকেই। 

অমৃতলাল এ বার দৃঢ়ভাবে বললেন, গঙ্গার ডায়ালগের একটা অক্ষরও আমি বাদ দিতে দেব না। ওর রোল যেমন 
আছে, তেমনি থাকবে। তাতে তুই রাজি না হলে প্লে হবে না ! আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, নায়িকা বিনোদিনী বেঁকে 
বসেছে বলে বিশ্বমঙ্গল বন্ধ ! 

অমৃতলাল গ্রিনরুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে বকুনি খাওয়া বাচ্চা মেয়ের মতন মুখ ভার করে বিনোদিনী 
বলল, দাড়াও, ভুনিদাদা, আমার এন্ট্রে্স একটু পরে আছে। আমি আজকের মতন করে দিচ্ছি, তুমি ড্রপসিন তুলে দাও। 
কিন্তু পরে এর একটা হেস্তনেস্ত করতে হবে, তা বলে রাখছি কিন্তু । 

যথাসময়ে এই পুরো ঘটনাটাই গিরিশের কানে গেল। তিনি জিভ দিয়ে চুক চুক শব্দ করতে করতে বললেন, হিংসে, 
হলে সিনা দিলো হিডেন বিনোদ বৰ নান তবু এই বিশ্বমঙ্গলে কয়েকখানা ক্ল্যাপ 
কম পেয়েছে বলে গঙ্গামণির মতন এক হেঁজিপেঁজিকেও হিংসে করে । সত্রীয়াশ্চরিত্রম ! 

পরদিন তিনি বিনোদিনীকে নিরিবিলিতে ডেকে বললেন, শুধু হাতহালিতেই যশ হয় না রে, বিনি। হাততালির মোহ 
একটা ব্যাধির মতন। নট-নটাদের তিরস্কার বা পুরষ্কার, দুটোকেই কণ্ঠের হার করে নিতে হয়। তোকে তো বিলেতের 
অভিনেত্রী আলেন টেরি কথা কতবার বলেছি। সেই আযালেন টেরি যখন লেডি ম্যাকবেথের মতন এক ভয়ঙ্করীর ভূমিকায় 
নেমেছিল, তখন দর্শকরা তাকে একবারও হাততালি দেয়নি। তার অভিনয় দেখে ভয়ে শিউরে উঠেছে, কিন্তু সেই অভিনয়ই 
তাদের মনে দাগ কেটে গেছে। সেই জন্যই সবাই তাকে এত বড় অভিনেত্রী বলে মানে। বহ্কিমবাবু তোকে দেখে কী 
বলেছিলেন মনে নেই ? বঙ্কিমবাবু নিজের লেখা গল্পের নাটক দেখতে এসেছিলেন একদিন। কী বইখানা যেন হ্যা হ্যা, 

বা নি 
দেখে বললেন, বাঃ, আমি তো মনোরমা চরিত্রটি শুধু বইয়ের পাতাতেই ব্লচনা করেছিলুম, কিন্তু এ যে দেখছি 
জীবন্ত মনোরমা ! বিনি, বঙ্কিমবাবুর মুখ থেকে প্রশংসা আদায় করা সহজ নয়। আমিও তোকে বলছি, চিন্তামণি চরিত্রটা 
লেখবার সময় তোর মুখখানাই আমার মনে ছিল ঠিকই, কিন্তু তুই যেন সেই চিস্তামণিকেও অনেকখানি ছাড়িয়ে গেছিস। 
তোকে এ ভূমিকায় দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। 

গিরিশচন্দ্র বুঝিয়ে-সুঝিয়ে অনেকটা শান্ত করলেন বটে, তবু বিনোদিনীর ওপরে সহঅভিনেতা-অভিনেত্রীরা অনেকেরই 
বিরক্ত হয়ে উঠতে লাগল দিন দিন । গিরিশচন্দ্র যখন থাকেন না, সে সকলের ওপর খবরদারি করে। অভিনয় চলাকালীন 
ইচ্ছে করে দু-একটা সংলাপ বাদ দিয়ে অন্যদের বিপদে ফেলে দেয়। শো শুরু হবার একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত 
হয়, একদিন তো অভিনয় বন্ধ করার কথা প্রায় ঘোষিত হতে যাচ্ছিল। ‘আমার জন্যই তো স্টার থিয়েটার তৈরি হয়েছে, 
এই কথাটা শতবার শুনতে শুনতে সবার কান ঝালাপালা হয়ে গেছে। মহোত্তম পরোপকারও পরোপকাকারীর মুখ থেকে 
বারবার শুনলে তা তিক্ততায় পর্যবসিত হয় । 

গিরিশচন্দ্র সব শুনেও বিনোদিনীর ওপর রাশ করতে পারেন না। সত্যিই তো মেয়েটি এক সময় অনেক স্বার্থত্যাগ 
করেছে ! তিনি নানান ভাবে বোঝাবার চেষ্টা করেন ওকে। 

২৬২ 


একদিন তিনি বললেন, বিনি, এর পর যে নাটকটি লিখছি, তাতে দেখবি তুই কত ক্ল্যাপ পাস। দর্শকরা তোর নাচ 
পছন্দ করে, নাচ দিয়েছি অনেকগুলো । এ বার আর ভক্তি-বৈরাগ্য ফেরাগ্য নয়, স্রেফ নাচ-গান হল্লা। নাম দিয়েছি ‘বেল্লিক 
বাজার" । ভাড়ামি, খ্যামটা কিছুই বাদ রাখিনি । তুই সাজবি রঙ্গিনী। 

একজন বলল, সে কি মশাই, সবাই জানে, আপনি আদর্শ শিক্ষা দিচ্ছেন। কী দারুণ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, হিন্দু ধর্ম 
আবার জাগছে । এখন হঠাৎ বাজারে একখানা পঞ্চ রং ছাড়বেন ? 

গিরিশ ধমক দিয়ে বললেন, আগে তো থিয়েটারটাকে বাচাতে হবে না কি ? আযাকটর-আ্যাকট্রেসরা না খেয়ে থাকলে 
আদর্শ মাথায় উঠবে ! বেঙ্গল থিয়েটার বেশি দর্শক টানছে। স্টারকে আবার জাগাতে হবে । লোকে লাস্যময়ী বিনোদিনীকে 
দেখতে চায়, সন্যাসিনী দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে। চৈতন্যলীলায় চৈতন্যদেবের পার্ট করতে করতেই বিবাহ বিভ্রাটে 
বিলাসিনী কারফর্মার রোলে বিনি কেমন ফাটিয়েছিল মনে নেই ? বিনি আমাদের মস্ত বড় আাকট্রেস । এখন কিছু দিন 
আবার বিলাসিনী, রঙ্গিনী সাজুক, তারপর ওকে আমি আবার কোনও সিরিয়াস রোলে নামাব। 

তারপর কৌতুকছলে বিনোদিনীর দিকে ফিরে চক্ষু নাচিয়ে বললেন, 'বেল্পিক বাজার’ এই নতুন নাটকটায় গঙ্গামণিকে 
দিয়েছি মুদ্দোফরাসনির রোল, তাও দু-এক সিন, একটাও ক্ল্যাপ পাবে না। 

সপ্তাহে তিন দিন 'বিল্বমঙ্গল' মঞ্চস্থ হতে লাগল, অন্য দিন বেল্লিক বাজারের রিহার্সাল । নাট কখানি রঙ্গ-তামাশায় ভরা 
হলেও প্রকৃতপক্ষে বর্তমান সমাজচিত্র। সমাজের দুষ্ট ফৌড়াগুলি এতে প্রকট করে তোলা হয়েছে। গিরিশ সব রিহার্সালে 
হাজির থাকতে পারেন না, প্রায়ই তিনি কাশীপুর বাগানবাটিতে তার অসুস্থ গুরুর চরণসেবা করতে চলে যান। অমৃতলাল 
বসুই পরিচালনা করছেন অনেকটা । প্রথম দিন থেকেই রঙ্গিনীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করছে বিনোদিনী । নাচের দৃশ্যে 
তাকে মনে হয় মঞ্চের ওপর এক বিদ্যুৎ তরঙ্গ । এই সময় তাকে দেখে কল্পনাই করা যায় না, এই মেয়েই কিছু দিন আগে 
দিব্যোন্মাদ শ্রীচৈতন্য সেজে হাজার হাজার মানুষকে কীদিয়েছে। 

কিন্তু অমৃতলাল লক্ষে করলেন, রিহার্সালের সময় একদিনও বিনোদিনী সাদাসিধে পোশাকে আসে না, সব সময় সে 
খুব সাজগোজ আর মুখে রং মেখে থাকে । আগে সে আটপৌরে পোশাকে চলে আসত, রিহার্সালের সময় তো দূরের কথা, 
আসল অভিনয়ের সময় মুখে বেশি রং মাখা পছন্দ করত না। অমৃতলাল কানাঘুষোয় শুনেছেন যে বিনোদিনীর থুতনিতে 
একটুখানি শ্বেতির দাগ হয়েছে। রং মাখলে তা বোঝা যায় না, মুখ ফুটে কোনও দিন জিজ্ঞেসও করেননি । 

আরও একটা ব্যাপার এই যে, গঙ্গামণি, ক্ষেত্রমণি, ভূষ র মতন অন্য সহঅভিনেত্রীরা যে সব দৃশ্যে আছে, সেই 
সব দৃশ্যে বিনোদিনী রিহার্সালে ফাকি মারে । ইচ্ছে করে বাথরুমে অনেকটা সময় কাটায় কিংবা বাড়ি ফেরার তাড়া দেখিয়ে 
বলে, প্রক্সি দিয়ে চালিয়ে দাও। বিনোদিনীর প্রতিভা আছে, বেশি রিহার্সাল না দিয়েও সে আসল অভিনয়ের সময় এইসব 
দৃশ্যগুলি ঠিক চালিয়ে দেবে, কিন্তু অসুবিধেয় পড়বে অন্য অভিনেত্রীরা । 

গিরিশচন্দ্র একদিন রিহার্সাল দেখতে এলেন, বিনোদিনী তখন বাড়ি চলে গেছে। থিয়েটারের নিয়ম হচ্ছে, যে ক'টা 
দৃশ্যেরই মহড়া হোক, সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের প্রতিদিন সর্বক্ষণ হাজির থাকতে হবে। শুধু নিজের ভূমিকাটুকুই নয়, 
প্রত্যেক গোটা নাটকের মহড়া দেখবে । এই নিয়ম পালনের জন্য গিরিশের কড়া নির্দেশ আছে। 

আজ গিরিশ কয়েক পাত্র চড়িয়ে এসেছেন, মেজাজও সেই জন্য বেশ চড়া । কয়েকবার বিনোদিনীর খোজ করে সাড়া 
না পেয়ে তিনি জানলেন, প্রায়ই বিনোদিনী আগে আগে বাড়ি চলে যায়। এই নাটকের ওপর গিরিশ অনেকখানি ভরসা করে 
আছেন, বিনোদিনীর অবাধ্য মনোভাব তার সহ্য হল না। 

চেঁচিয়ে বললেন, সে বেটি ভেবেছে কী ? লাটসাহেবের বউ, যা খুশি তাই করবে ? আমি কে, তা ভুলে গেছে? চল 
তো ভুনি, ওর বাড়ি যাই । আজ রাত্তিরটা ওর বাড়িতেই কাটাব । 

অমৃতলাল গিরিশকে এক পাশে টেনে নিয়ে গিয়ে বললেন, গুরু, অনেক দিন তো তুমি যাওনি। বিনির বাড়ির ধরন- 
ধারণ সব পাল্টে গেছে । যখন তখন ওর বাড়িতে আর মাল খেতে যাওয়া যায় না। 

গিরিশ বললেন, কেন ? সে বোষ্টরমি হয়েছে ? বাড়িতে পুজো-আচ্চা করে ? তা করুক না। আমরা থিয়েটারের লোক, 
আমরা মালও খাব, পুজো-আচ্চাও করব । আমাদের সবই মানায় । চ, চ। 

বললেন, না গো, তা নয় । বিনি'যে আবার বাবু ধরেছে। যে-সে বাবু নয়, এ বারে তো এক রাজা ! 

গিরিশ অবাক হয়ে থমকে গেলেন । এ রকম একটা সংবাদের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না । চৈতন্যলীলা'র 
পর বিনোদিনীর ব্যবহারে বেশ একটা পরিবর্তন এসেছিল, শ্রীরামকৃষ্ণের জন্য ব্যাকুলতাও ছিল আন্তরিক । আবার কোনও 
বাবুর রক্ষিতা হওয়ার দরকার কি ছিল তার ? বিনোদিনীর অর্থের অভাব নেই। গুর্মুখ তাকে অনেক টাকা দিয়ে গেছে। 
থিয়েটার থেকেও সে সকলের চেয়ে বেশি বেতন পায়, তার এখন নিজস্ব বাড়ি আছে। 

গিরিশ কড়া গলায় জিজ্ঞেস করলেন, বাবুটি কে ? এ দেশে তো রাজা-গজার অভাব নেই, ইনি কোনটি ? 

অমৃতলাল বললেন, নাম বলে আমার মুখটা খোয়াই আর কি ! ওঁর নাম বলা নিষেধ । শুনেছি উনি মেঘনাদের মতন 
আড়ালে থাকতে চান। এ পোড়া বাংলাদেশে প্রচুর বাঘ-সিংগি, ধরে নাও, ইনিও এক সিংগি ! 

গিরিশ উত্তরের দিকে ইঙ্গিত করে বললেন, ওখানকার সিংহ ? 

8251 

দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, বিনি, বিনি ! 

একটু থেমে আবার বললেন, ছোট্ট একটা পুতুল হয়ে এসেছিল, হাত-পা নাড়ত ঠিক পুতুলের মতন ... 

অমৃতলাল বললেন, ‘নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে...' । আর এখন “চল লো বেলা গেল গো, দেখব রাধা শ্যামের 
বামে ৷’ তুমিই তো তাকে এই অবস্থায় এনেছ ! 

গিরিশ বলল, বিনি এখন আমাকে মানে না । আবার এক বাবুর রক্ষিতা হয়েছে, আমাকে জানায়নি ! 

২৬৩ 


অমৃতলাল বিনোদিনীর পক্ষ সমর্থন করে বললেন, গুরু, ওকে খুব দোষ দেওয়া যায় না। তুমি এখন রামকৃষ্ণ ঠাকুরকে 
নিয়ে ব্যস্ত থাক। বিনি একাকিনী, তুমি তো জান, এই কলকাতা শহরে একা কোনও স্ত্রীলোকের বাস করা কত কঠিন কাজ। 
তাও বিনির মতন এক রূপসী, গুণৰতী নারী । কত বীদর-ভৌদড়ে সব সময় উৎপাত করে স্ত্রীলোকের পতি ছাড়া গতি 
নেই ৷ থিয়েটারের অভিনেত্রী এক বারবনিতাকে কে বিয়ে করবে? নিরাপত্তার জন্যই বিনির একজন রক্ষক দরকার । শুনেছি, 
রা বিনির সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। 
গিরিশ বললেন, আমি যাব । আজই ওর সঙ্গে কথা বলতে চাই । তুই যাবি? 
অনেকভাবে নিরস্ত করার চেষ্টা করলেন, মানলেন না গিরিশ । গিরিশের ঘোড়ার গাড়ি ছুটে গেল 
গোয়াবাগানের দিকে । 
বিনির বাড়ির সামনে এখন দুজন শাস্ত্রী বসে থাকে। তারা গিরিশচন্দ্রকে চেনে না। তাদের মাথায় পাগড়ি, কোমরে 
ঝুলছে তলোয়ার, রাজকীয় রক্ষী যাকে বলে। তারা দরজা আগলে দীড়াল। 
নিশোর জন্য বিনোদিনী বাড়ি চিরকালই অবারিত ঘর অনতলারকে সে নিয়ে যখন তখন এলেছেন কতবার, 
আলোচনা ও বিয়ার পান করতে করতে রাত কাবার হয়ে গেছে। একবার সেই যখন গিরিশের বুকে সর্দি বসে 
নি le sl অমৃতলাল মাঝরাতে বেরিয়ে গিয়ে সারা শহর খুঁজে খুঁজে জুটিয়ে এনেছিল বী হাইভ 


Es TE = PEt POPES SFE SS SOE TOONS BES 


থেকে । 
প্রমাদ গুনলেন। একটা না সাজ্ঘাতিক অপ্রীতিকর কিছু ঘটে যায় ! রক্ষীরা কিছু বুঝবে না, রাজাবাবু যদি 
এখন এখানে এসে থাকেন, তা হলে বিনোদিনী ব্বিত বোধ করে দেখা করতে চাইবে না । দৈবাৎ রাজাবাবুর মুখোমুখি পড়ে 
গেলে গিরিশ যে কী বলবেন তার ঠিক নেই। নেশা চড়ে গেলে তার মুখের কোনও লাগাম থাকে না, পরোয়া করেন না 
কারুকেই, একদিন রামকৃষ্ণ পর্যন্ত বাপ-মা তুলে গালাগাল দিয়েছিলেন । 
অমৃতলাল গিরিশের হাত ধরে টেনে বললেন, গুরু, চলো আজ ফিরে যাই। এই সেপাইব্যাটারা তো কোনও কথাই 
বোঝে না। কাল বিনিকে খবর পাঠালে সে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করবে। 
হাত ছাড়িয়ে নিয়ে গিরিশ ওপরের দিকে মুখ করে চ্যাচাতে লাগলেন, বিনি, বিনোদ ! নেমে আয় ! 
একটু পরেই খুট করে শব্দ হয়ে সদর দরজা খুলে গেল। সাদা শাড়ি পরা একজন কৃশকায়া দাসী বেরিয়ে এসে 
বানা ওগো বাবু, আজ বাড়ি যাও। দিদিমণির অসুখ করেছে, আজ দেখা হবে না। 
দাসীটি পুরনো এবং চেনা । গিরিশ তাকে দেখে বললেন, হ্যারে পদী, তোর দিদিমণি জানে আমি এসেছি ? আমার 
ডাক শুনতে পেয়েছে? 
দাসী বলল, হ্যা গো, বারোন্ডা থেকে দেখেছে তোমাকে । দিদিমণির অসুখ গো ! 
১ গিরিশ বললেন, আগে তার অসুখ হলে সবচেয়ে প্রথমে আমাকে ডেকে পাঠাত। এখন সে আমাকে ওপরেই ডাকল 


অল এ বার পায় ঠেলতে ঠেলতেই দিশে নিয়ে গন ঘোড়ার গাড়ির দিকে, 

পাদানিতে পা দিয়েও থেমে গেলেন গিরিশ । ঘাড় ঘুরিয়ে একবার দেখলেন বিনোদিনীর বাড়ির তিনতলার এক 
আলো-জুলা ঘরের দিকে। তারপর আগুনের হলকার মতন বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ধরাকে সরা জ্ঞান 
করছে। অতি দরদ হত লঙ্কা! একটা মাটির পুতুলকে আমি গড়েপিঠে মানুষ করেছি। তার চলন-বলল হাসি. কানা আমি 
শেখাইনি ? ওকে যাতে মানায় সেই রকম ক্যারেকটার আমি তৈরি করেছি আমার নাটকে, সেইসব রোলে পার্ট করে ওর 
নাম হয়েছে। যত রাজা-মহারাজা বাবুই ধরুক না কেন, তা বলে ঠিক সময় রিহার্সালে আসবে না ? এত দেমাক ! 
থিয়েটারের একটা ডিসিপ্লিন নেই? ও এমন মাথায় চড়ে বসলে অন্য নট-নটীরা আমাকেই দুষবে না ? থিয়েটারের জন্য 
আমরা অন্য সব কিছু ছাড়েনি ? ভুনি, যাকে আমি নিজের হাতে গড়েছি, তাকে আমি আবার ভেঙে ফেলতেও পারি ! আমি 
যদি চাই, তা হলে শুধু স্টার কেন, আর অন্য কোনও থিয়েটারেও ওর স্থান হবে না। পাদপ্রদীপের আলো ওর মুখে আর 
পড়বে না, ৩ হয়ে যাবে অন্ধকারের জীব। 

বলল, ওসব কথা আজ থাক । গলা শুকিয়ে গেছে, চলো অন্য কোথাও গিয়ে মাল খাই। 

গিরিশ বললেন, "ভুনি, আমাকে একতাল মাটি দে। আমি আবার একটা পুতুল গড়ব। সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করব, 
আমার অঙ্গুলি হেলনে সে নাচবে গাইবে । আমার শেখানো কথায় সে দর্শকদের হাসাবে কীদাবে। আর একটা আনকোরা 
মেয়ে জোগাড় করে আন, আমি তাকে বিনোদিনীর চেয়েও অনেক বড় আ্যাকট্রেস করে তুলব। 


রর ০৬১ ॥ 


এতগুলি স্বাস্থ্যবান, কলেজে-পড়া শিক্ষিত যুবক এক মুমুর্যু বৃদ্ধকে ঘিরে কাশীপুরের বাগানবাড়িতে মাসের পর মাস 
পড়ে থাকছে কেন ? অনেকেরই বাবা-মায়ের প্রবল আপত্তি, তবু এদের বাড়িতে মন টেকে না, এখানে ছুটে আসে কিসের 
টানে ? এদের কয়েকজন প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছে, সংক্কারমুক্ত মন নিয়ে মুক্ত চিন্তার অধিকারী 


২৬৪ 


হয়েছে। এই যুবা বয়েস পৃথিবীর দিকে পূর্ণ অবলোকনের বয়েস, বাসনা-পুষ্প বিকশিত হয় সহস্র পাপড়িতে, রূপ 
ও সৌন্দর্য উপভোগেরও এই তো বয়েস। মানায় বিদ্রোহ, যৌবনে মানায় নিজস্ব পথ খোজার তেজ। আর এই 

যুবাবৃন্দ ব্যাকুল হয়েছে হিতে রি না রিতার লালা জা টি ররযোচিত যত 
ছি এই জেন ডি তারিক | তো বিবার বছরের তিন তার হে বোকার চাও তো চাল আনছে হারুন 
ধরে । নরেন-রাখাল-নিরঞ্জন-শশী-যোগীনের মতন তরুণেরা সে পথে যাবার জন্য ঘর ছাড়া হল কেন? 

রাম দত্ত, সুরেন মিত্তির বুড়ো গোপাল ঘোষ, বলরাম বাস, মহেন্দ্র গুপ্ত, গিরিশ ঘোষের মতন বয়স্ক, সংসারী ভক্তরা 
কোন টানে আসে তা বোঝা যায়। এঁরা বিষয়ী লোক, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসে পৌঁছেছেন জীবনের মধ্যাহে, 
কেউ ভোগ-বিলাসে মত্ত থেকেও মাঝে মাঝে বিবেকদংশন অনুভব করেন, কেউ বা নিছক সাংসারিক পরিপূর্ণতাতে সন্তুষ্ট 
না হয়ে এখন পরমার্থ খুঁজছেন, কেউ বা কিছু কিছু পাপ থেকে মুক্ত হবার জন্য একজন গুরুকে অবলম্বন করতে চান । রাম 
দত্ত ডাক্তার, সুরেন মিত্তির সাহেব কোম্পানির বড় চাকুরে, বলরাম বোস জমিদার ৷ গিরিশ ঘোষের মতন সুরেন মিত্তিরও 
০5555862875 855৮ 
ডি রামকৃষ্ণ সন্দর্শনে যাবার আগে বলেছিলেন, গিয়ে যদি দেখি মানুষটা ভণ্ড, তা হলে কান ধরে হিড়হিড় করে 

আনব। 

রামকৃষ্ণের বিচিত্র ব্যক্তিত্ব এবং মধুর স্বভাবে এঁরা একে একে মুগ্ধ ও পরম ভক্ত হয়েছেন। এঁরা গুরু খোজার জন্য 
ব্যাকুল ছিলেন, পেয়েছেন এক আদর্শ গুরু । রামকৃষ্ণ এঁদের যার যার পেশা, বৈষয়িক কাজকর্ম কিংবা সংসার কিছুই ত্যাগ 
করতে বলেননি । এমনকি সুরেন এবং গিরিশকে মদ্যপান কিংবা পরদার গমনেও নিষেধ করেননি, শুধু বলেছেন, 
মদ্যপানের সময় কিংবা বারাঙ্গনার কক্ষে গিয়ে মায়ের কথা স্মরণ করতে তিনি ওদের আশ্বস্ত করার জন্য বলেছেন, এরা 
আরও কিছুদিন ভোগ করুক, ভোগ কেটে গেলে একেবারে খাটি হয়ে যাবে। এঁরা রামকৃষ্ণের সেবক, রামকৃষ্ণ এবং তার 
অন্যান্য শিষ্যদের জন্য এঁরা অর্থ সাহায্য করেন, তার চেয়ে বেশি কিছু এঁদের ত্যাগ করতে হয়নি ! 

কিন্তু নরেন-রাখাল-নিরঞ্জনদের মনোভাব অনেকেরই বুঝতে পারে না । আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা ভাবে এই 
ছোড়াগুলো এমন হা-হা করে ঘুরে বেড়াচ্ছে কেন ? এদের জীবন কত সন্ভাবনাপূর্ণ, অথচ এরা যে এরই মধ্যে সব কিছু 
756 ৮ 5 Cll 
বাইশ-তেইশ বছরের যুবকেরা দেশের চিন্তা, সমাজের চিন্তা, নিজের প্রিয়জনদের চিন্তা ছেড়ে শুধু তার চিন্তাতেই মগ্ন হয়ে 
থাকুক ? ওটা ফি ঈশবয়েরই ই কৃতি নিস? তাহলে কি প্রকৃতপক্ষে ঠিক বের টানে নয়, এরা ঘর- 
ছাড়া হয়েছে শুধু একজন মানুষের টানে ? ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু যে-মানুষকে চোখে দেখা যায় অথচ কিছুতেই 
যাঁকে বোঝা যায় না, অন্য হাজার হাজার মানুষের সঙ্গে কিছুতেই যাঁকে মেলানো যায়, না, যার জীবন জলের মতন স্বচ্ছ 
অথচ রহস্যমর, খর ব্যবহারে মিশে আছে নিঃস্বার্থ ভালোবাসা আর সায়া, তার টান বড় বর্মভেদী । রামকৃষ্ণ পুরোপুরি 
নন অথচ গার্হস্থ্যজীবনের অনেক খবর রাখেন, কোন জিনিসের কী বাজারদর তা পর্যন্ত তার জানা, একটা কম্বলের দাম 
সিকে না দেড় টাকা হতে পারে, তাও বলে 'দেন ভক্তদের। কার পেটের ব্যামো, কার বাড়িতে অশান্তি তা নিয়েও তিনি 
উদ্বিগ্ন । তিনি পুরোপুরি সন্যাসীও নন, পরমহংস সাধুর মতন তিনি নির্জন গুহাবাসী হতে চাননি, তাঁর ছোটখাটো লোভ 
আছে. জিলিপি খেতে বড় ভালোবাসেন, থিয়েটার দেখতে যান, সরল মাধুর্যমাখা কিশোরদের কোলে বসিয়ে আদর করেন, 
একবার রুপো বাধানো গড়গড়ায় তামাক খাবার সাধ হয়েছিল তার । 

পরমহংস সাধু হয়েও সংসারে রইলেন রামকৃষ্ণ, অথচ নিজের প্রতিষ্ঠা-প্রতিপত্তি কিংবা বিশাল এক শিষ্য সম্প্রদায় 
গড়ে তোলার দিকেও যে তার ঝৌক নেই, সে কথাত চিক নিজের জন তিনি কিছুই ভান না এখানেই তার পরম বৈরাগ্য। 
অথচ যে-কয়েকজন ভক্ত তার ব্যক্তিত্বের টানে ছুটে এসেছে, যারা তাকে ঘিরে থাকে, তাদের সকলেরই প্রতি রামকৃষ্ণের 
অসন্ভব স্নেহ-মায়া। এই মায়ার টান কিছুতেই ছিন্ন করা যায় না। বাইশ-চব্বিশ বছরের এই কয়েকজন যুবক বাবা-মাকেও 
ছেড়ে রামকৃষ্ণকে ঘিরে রয়ে গেল । একটা একটা, করে ছিঁড়ে ফেলতে লাগলো সাংসারিক বন্ধন । ভোগ, বিলাসিতা, আরাম- 
নারী-সানিধ্য ইত্যাদি সাংসারিক আসক্তি থেকে মুক্ত হয়ে তারা আসক্ত হয়ে পড়ল ত্যাগ ও বৈরাগ্যে। এও একটা তীব্র 
নেশা। 

দোতলার ঘরটিতে রয়েছেন রামকৃষ্ণ, রোগের যন্ত্রণায় অধিকাংশ সময় তাকে শুয়েই থাকতে হয়। শরীরটা শুকিয়ে 
ছোট্ট হয়ে গেছে, শুনতে পারা যায় বুকের. পাজরা, জিরজির করছে হাত দুখানি। এক একদিন এত দুর্বল হয়ে পড়েন যে 
দুদিক থেকে দুজন ধরে না থাকলে তিনি পেচ্ছাপ-বাহ্যে করতে যেতে পারেন না। আবার এক একদিন নিজেই তুরতুর করে 
ঘরের মধ্যে ঘুরে বেড়ান। গলা দিয়ে মাঝে মাঝেই বমি আর পুঁজ বেরিয়ে আসে, অসহ্য ব্যথা, তারই মধ্যে গুনপ্ীনিয়ে গান 
গেয়ে ওঠেন মাঝে মাঝে । 

নীচের তলায় বারো-চোদ্দ জন যুবক শিষ্য অনেক সময় হুড়োহুড়ি দাপাদাপি করে । গুরুর অসুস্থতার জন্য তারা 
০1597851১7৮: কোনও একজনের 
রসিকতায় অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। কখনও ওদের সমবেত গান শুনে ওপর থেকে রামকৃষ্ণ বলে ওঠেন, ওরে ওদের 
থামতে বল না। আমি এদিকে মরতে বসেছি, আর ছোড়াগুলো আমোদ করছে। তার পরেই আবার ওদের ওপরে ডেকে 
আনতে বলেন, বকুনি দেবার বদলে ফিক করে হেসে বলেন, এক জায়গায় সুর ভুল হচ্ছিল কেন, আমার সামনে গান কর। 

মহেন্্লাল সরকার মূল ডাক্তার হলেও আরও বহু ডাক্তার, কবিরাজ, হেকিমের আনাগোনার বিরাম নেই। কেউ বলে 
গলা দিয়ে ঘি ঢালতে, কেউ দেয় হরিতাল ভম্ম, কেউ বলে হরীতকী চিবিয়ে খেতে । যে যা বলে রামকৃষ্ণ মেনে নেন। তাঁর 
বেঁচে থাকার বড় সাধ ব্যাধির চরম কষ্টের সময় বোঝা যায়, মানুষের জীবনে জীবনে শরীরের ভূমিকা কতখানি । ঈশ্বরচিন্তা পর্যন্ত 

হয়ে যায়। যন্ত্রণায় যখন শরীর কুঁকড়ে যায়, তখন'মনে হয়, মুক্তি, মোক্ষ এ সবই তুচ্ছ, নিছক কথার কথা। হে 

৮:7৬ 


প্রথম আলো (১ম)_৩৪ ২৬৫ 


এইরকম সময় কেউ যদি বলে, আপনি ঈশ্বরের অবতার, আপনি ইচ্ছে করলেই...তখন রামকৃষ্ণ ধমকে বলে ওঠেন, 
চুপ কর, ওসব শুনলে ঘেন্না করে। যেন তিনি আরও বলতে চান, আমি এত কষ্ট পাচ্ছি, আর তোমরা আমাকে অবতার 
সাজিয়ে মজা পাচ্ছ। কেউ শাস্ত্রের উদ্ধৃতি দিলেও তার পছন্দ হয় না। তিনি বলে ওঠেন, শাস্ত্রের মধ্যেও অনেক চিনি বালি 
মেশানো আছে! 

এক একদিন মনে হয়, আজই বুঝি ঘনিয়ে আসবে শেষ মুহুর্ত, উদ্বেগ উৎকণ্ঠায় সবাই । আবার পরদিনই 
রামকৃষ্ণ সমস্ত জ্বালা-যন্ত্রণা দমন করে সহাস্য সুন্দর । ঘনিষ্ঠ শিষ্যদের পরিমণ্ডলে তিনি কখনও কখনও পারত্রিক 
বিষয়ে আলোচনায় মেতে ওঠেন। তারপর গানের পর গান। গানের মধ্যেই যেন রয়েছে সমস্ত তত্ত্বের নির্যাস। বয়স্ক 
সংসারী ভক্তদের প্রতি তেমন আগ্রহ নেই রামকৃষ্ণের । এই তরুণ ভক্তদের পবিত্র ঝলমলে মুখগুলি দেখে তিনি যেন 
নবজীবন ফিরে পান। গান গাইতে গাইতে নরেনের চোখ জ্বালা করে ওঠে, সে বাইরে ছুটে চলে যায় । রামকৃষ্ণ যখন একটু 
ভালো থাকেন, তখনই নরেনের বুক বেশি করে মোচড়ায়, তখন মনে হয়, এমন মানুষটি তাদের ছেড়ে চলে যাবেন ? ইনি 
কোনও অনাচার করলেন না, পাপ করলেন না, তবু কেন এমন কালব্যাধি ধরল এঁকে ? সৃষ্টিকর্তার এ কী অবিচার ! 

নরেন সহজে নরম হয় না। লোকের সামনে অশ্রু বিসর্জন করার প্রশ্নই ওঠে না। রাখাল বা অন্য কেউ কান্নাকাটি 
করলে নরেন তাদের সান্তনা দেয়। কিন্তু একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। একদিন রাত্তিরবেলা নরেন বাড়ির 
বাইরে গিয়ে রাম রাম বলে চিৎকার করতে থাকে । ঠিক চিৎকার নয়, বুক ফাটা আর্তনাদ । সেই আর্তনাদ শুনে বেরিয়ে 
আসে অনেকে, নরেন বাগানের চারধারে দৌড়োতে শুরু করে । কয়েকজন গিয়ে নরেনকে ধরার চেষ্টা করে, কিন্তু বলশালী 
সেই যুবাকে আটকানো সহজ নয়। নরেন রাম রাম করতে করতে দৌড়াতে লাগল ঘণ্টার পর ঘন্টা, যেন সে সেই ডাকে 
আকাশ ভেদ করে দিতে চায় । রামরূপী নারায়ণ তার প্রভুকে নিরাময় করে দিতে পারে না? 

রাত গভীর হয়, নরেনের সেই উন্ত্ততা জানলা দিয়ে দেখতে পান রামকৃষ্ণ, তিনি ব্যাকুল হয়ে ডেকে পাঠান 
নরেনকে। কিন্তু কে শোনে কার কথা । নরেনের যেন বাহ্যজ্ঞান নেই, তার ক্লান্তি নেই, সে দৌড়োচ্ছে অনরবত । মধ্যরাত 
পেরিয়ে যাবার পর কয়েকজন ভক্ত চারদিক থেকে নরেনকে ঘিরে ধরে থামাল, তাকে টানতে টানতে নিয়ে এল দোতলায় ! 
নরেনের দু চক্ষু লাল, বুক-জ্বালানো উষ্ণ নিঃশ্বাস বেরুচ্ছে। তাকে দেখে রামকৃষ্ণেরও চোখে জল এল । তিনি স্নেহ বিগলিত 
কণ্ঠে বললেন, হ্যারে, তুই ওরকম করছিস কেন ? ওতে কী হবে ? 

নরেন বলল, রাম রাম রাম কেন আপনার রোগের-কষ্ট দূর করে দেবেন না? 

রামকৃষ্ণ বললেন, দেখ, তুই এখন যেমন কচ্ছিস, অমনি বারোটা বছর আমার মাথার ওপর দিয়ে ঝড়ের মতন বয়ে 
গেছে। তুই আর এক রাত্তিরে কী করবি? 

নরেনকে কাছে এনে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন । 

আর একজন অন্তরঙ্গ ভক্ত কালীপ্রসাদ অনেক বেদ-বেদান্ত পাঠ করেছে, এখানে এসে সে প্রায়ই একান্তে ধ্যান করে, 
ধ্যানের সময় তন্ময় হয়ে যায়। সেই কালীপ্রসাদ হঠাৎ একদিন নাস্তিক হয়ে গেল । এত মানুষ থাকতে তার গুরু কেন এমন 
কঠিন রোগে আক্রান্ত হলেন, কেন তিনি এত কষ্ট পাচ্ছেন, এই প্রশ্নের সে কোনও উত্তর খুঁজে পায় না। তখন তার মনে 
হয়, ধর্ম, ঈশ্বর, জীবাত্মা, পরমাত্মা এসব মিথ্যে । অলীক কল্পনা । হাজার ধ্যান করলেও কিছু হয় না, জীবন চলে জিজ্ঞেস 
করলেন, হ্যারে, তুই নাকি কী সব বলে বেড়াচ্ছিস ? তুই ঈশ্বর মানিস না? 

কালীপ্রসাদ অভিমানভরে উত্তর দিল, নাঃ, এখন আর মানি না ! ঈশ্বর আমাদের কী দেয় ? ঈশ্বরকে পাওয়া-না 
পাওয়ায় কী আসে যায়? 

রামকৃষ্ণ আবার জিজ্ঞেস করলেন, তুই শাস্ত্র মানিস না? লোকাচার মানিস না? 

কালীপ্রসাদ দু দিকে প্রবলভাবে ঘাড় নাড়ল। . 

রামকৃষ্ণ বললেন, অন্য কোনও সাধুর কাছে তুই এরকম বললে সে তোর গালে চড় মারত ! 

কালীপ্রসাদ বলল, আমাকে বুঝিয়ে দিন, আমার জ্ঞানচক্ষু খুলে দিন ! 

যাকে চড় মারার কথা বললেন, তার দিকেই আবার কোমল মায়াবী দৃষ্টিতে চেয়ে রইলেন রামকৃষ্ণ । কালী প্রসাদের 
অভিমানের কারণ বুঝতে তীর দেরি হল না, তিনি কালীপ্রসাদের পাশে এসে দাড়িয়ে বললেন, বিশ্বাস কি এত সহজে 
হারাতে হয় রে ! তিনি সব বুঝবি, সব জানবি ! 

পা 
ঈশ্বরের পূর্ণ অবতার ৷. এই ব্যাধি তাঁর লীলা, অন্যদের পাপ তিনি অঙ্গে ধারণ করেছেন, যে-কোনও দিন তিনি ইচ্ছে 
করলেই আবার সুস্থ হয়ে উঠবেন । এখন গুরু সন্দর্শনে এসেই তিনি মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন । 

রামকৃষ্ণ বলে ওঠেন, ওরে, তুই অমন করিস না, আমার লজ্জা করে। চ 

অন্যদের সঙ্গে গিরিশের তর্ক হয়। নরেন কিংবা সুরেন মিত্তির অবতারত্ব এখনও মানে না, গিরিশ বন্ধ গর্জনে নিজের 
AUR SE EU RENO EET 
তোরা ই! বল! 

কিন্তু একা একা গিরিশের সান্নিধ্যে যেন অস্বস্তি বোধ করেন রামকৃষ্ণ । এক একদিন গিরিশ মাতাল হয়ে এসে বড় 
বাড়াবাড়ি শুরু করে দেন, তখন আর ব্যাপারটা কৌতুকের থাকে না। একদিন ঘর ভর্তি লোকের সামেন গিরিশ বর্ণনা 
করতে লাগলেন তার ছোট ভাই অতুলের এক অলৌকিক অভিজ্ঞতার কথা । এই কাশীপুরেই একদিন রামকৃষ্ণের অসুখের 
বেশ বাড়াবাড়ি হয়েছিল অতুল সেদিন সারা রাত জেগে পাহারা দেয় গুরুকে ৷ পরপর কয়েকদিন রাত্রি জাগরণের ক্লান্তিতে 
শশী বিশ্রাম নিতে গেছে, লাটুও ঘুমিয়ে পড়েছে। র দেহ থেকে উজ্জ্বল জ্যোতি বেরুতে লাগল, ওপরের 
আবরণটি হয়ে গেন স্বচ্ছ। বিস্কারিত চোখে অতুল দেখল, শ্রীরামকৃষ্ণের অর্ধনারীশ্বর, তাৰ এক দিক কৃষ্ণের মতন, অন্য 
দিকটি রাধা । দক্ষিণ অঙ্গের রঙ নীল আর বাম অঙের ঢল ঢল সোনার বরণ... 


২৬৬ 


কেউ কেউ এ কাহিনী শুনছে মুগ্ধ বিস্ময়ে, দু-একজন অবিশ্বাসে ফিক ফিক করে হাসছে। 

হা বললেন, ঘরে অনেক লোক । বড় গরম ! 

তার ইঙ্গিত পেয়ে অনেকেই ঘর ছেড়ে চলে গেল, রয়ে পেলেন গিরিশ ৷ গাঢ় আবেগের সঙ্গে বলতে লাগলেন, আপনি 

রামকৃষ্ণ বললেন, এক একবার মনে হয়, তুমি যা বলছ গো, তা বোধ হয় ! অসুখ ভালো হয়ে যাবে । আবার 
এও মনে হয় ঠিক যে এত কষ্ট এই শরীর সইতে পারবে না ! 

এই সময় মহেন্্রমান্টার ঘরে এসে দেখলেন, রামকৃষ্ণ যন্ত্রণায় ছটফট করছেন । মাস্টারকে দেখে অর্ধ নিমীলিত চোখে, 
শুষ্ক অন্তর্ভেদী স্বরে বললেন, কষ্ট, বড় কষ্ট ! 

ডাক্তারদের কোনও ওষুধই কাজে লাগছে না। কী করে গুরুর এই কষ্ট কমানো যায়, তা বুঝতে পারেন না মাস্টার। 
গিরিশের একটা কথা মনে পড়ে । তারও পেটে খুব ব্যথা হয় মাঝে মাঝে, কোনও ওষুধে কিছু কাজ হয় না, কিন্তু খানিকটা 
মদ্য পান করলে ব্যথা বোধ কমে যায়। 

গিরিশ ব্যগ্রভাবে বললেন, খাবেন একটু একটু । 

রামকৃষ্ণ বললেন, তুমি যা বল। 

গিরিশ আবার বললেন, মাইরি । কালীর দিব্যি বলছি, আপনি একটু খান ! 

মাস্টার শঙ্কিতভাবে তাকান গিরিশের দিকে । গিরিশ কী খাওয়ার ইঙ্গিত করছেন তিনি বুঝতে পারেন না। রামকৃষ্ণ 
প্রস্রাব করতে চলে যান । ফিরে এসে খানিক বাদে গিরিশকে বললেন, বড় গরম লাগছে ঘরে, তোমরা তবে এসো ! 

শীতের পর গ্রীষ্ম, তারপর বর্ষাকাল চলে এসেছে। অসুখের উত্থান-পতন চলছে পালা করে । শরীর এত দুর্বল, কোনও 
পথ্যই রামকৃষ্ণের গলা দিয়ে নামে না। মাংসের জুসেও তার অরুচি ধরে গেছে। একজন বলল, গুগলির ঝোল খেলে 
শরীরের বল বৃদ্ধি হয়। রামকৃষ্ণ তাও খেয়ে দেখতে রাজি হলেন, কিন্তু কথাটা শুনে শিউরে উঠলেন সারদামণি। পথ্য 
রান্নার ভার তার ওপর । তিনি স্বামীর কাছে এসে বিহ্বলভাবে বললেন, ওগুলো তো জ্যন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়। 
আমি এদের মাথা ইট দিয়ে ছেচতে পারব না। 

রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি খাব, আমার জন্য বাঁধবে, তাতে কোনও দোষ নেই ! 

এই বাগানবাড়িতেই রয়েছে দুটো পুকুর, তাতে গেঁড়িগুগলির অভাব নেই। সারদামণিকে সাহায্য করার জন্য 
কালীপ্রসাদ ঘাটের পাশ থেকে গুগলি তুলে এনে খোলা ভেঙে পরিষ্কার করে দেয়। সারদামণি সেগুলি সেদ্ধ করে ভাতের 
মণ্ডের সঙ্গে মিশিয়ে খাওয়াতে আসেন স্বামীকে । মশলাহীন বিস্বাদ ওই খাদ্য সুস্থ মানুষই গলাধঃকরণ করতে পারে না, 
রামকৃষ্ণ মুখে দিয়ে থুথু করে ফেলে দেন। তবু অসীম ধৈর্য নিয়ে সাবদামণি একটু একটু করে খাওয়াতে চান। রামকৃষ্ণ 
খেতে খেতে ঘুমিয়ে পড়েন, কিংবা আচ্ছন্নের মতন হয়ে যান। চুপ করে বসে থাকেন সারদামণি ৷ বেশি দেরি হলে তিনি 
স্বামীর শরীরে আলতো ভাবে ঠেলা দিয়ে ডেকে বলেন, ওঠো, ওঠো, আর একটু খাবে না? 

রামকৃষ্ণ চোখ মেলে একটু ম্লান স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তারপর আস্তে আস্তে বলেন, কী দেখলাম জান ? 
কলকাতার লোকগুলো যেন অন্ধকারের পোকার মতন কিলবিল করছে। তুমি ওদের দেখো ! 

সারদামণি কেঁপে উঠে বললেন, আমি মেয়েমানুষ । তা কী করে হবে? 

রামকৃষ্ণ নিজের শরীরের দিকে দেখিয়ে বলেন, এ আর কী করেছে? তোমাকে আরও অনেক বেশি করতে হবে। 

এর আগেও র একদিন সারদামণিকে তার ভক্তদের দেখাশোনার ইঙ্গিত দিয়েছিলেন । নিজের শরীরের এত 
ব্যথাবেদনা, তবু তরুণ র জন) তার সর্বক্ষণ চিন্তা । 

সব শিষ্যই যে বিশুদ্ধ নির্লোভ তা নয় অবশ্য। এমন একটি নির্মল, পবিত্র মানুষের সংস্পর্শে এসে সব মানুষই যে 
স্বভাব বদলাবে তা নয়। কেউ কেউ আসে চটজলদি কিছু সিদ্ধাই পেয়ে যাবার বাসনায় । কেউ কেউ ভাবে, পরমহংস 
একবার ছুঁয়ে দিলেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে । কেউ কেউ এসে এঁড়ে তর্ক করে। এরা আসে, আবার চলেও যায় 
রামকৃষ্ণের সেবক হিসেবে গ্রাম থেকে এসেছিল হৃদয় । তার তো চরিত্র শোধণ হলই না। দিন দিন সে দুর্জন হয়ে উঠল। 
অনেক বদ দোষ ছিল তার, দক্ষিণেশ্বরে সে ভক্তদের কাছ থেকে ঘুষ নিত, একটু শীসালো আগন্তক দেখলে তার কাছ 
থেকে টাকা না নিয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখাই করতে দিত না। কেউ কিছু উপহার আনলে নিজে হাতিয়ে নিত। একবার 
সারদামণিকেও দক্ষিণেশ্বর থেকে ফিরিয়ে দিয়েছিল সে। রামকৃষ্ণকে ভালো করে খেতেও দেয়নি। এমনই উদ্ধত হয়ে 
উঠেছিল সে যে একবার মথুরবাবুর আট বছরের নাতনীকে কারুর বিনা অনুমতিতে মন্দিরের মধ্যে নিয়ে গিয়েছিল কুমারী 
পূজার জন্য । রামকৃষ্ণের সে সম্পর্কে ভাগ্নে, সে-ই বা মামার সমান হবে না কেন? দক্ষিণেশ্বর মন্দিরের বর্তমান মালিক 
ত্ৰৈলোক্যনাথ যখন হৃদয়কে তাড়িয়ে দিলেন, তখনও সে তেজের সঙ্গে রামকৃষ্ণকে বলেছিল, মামা, তুমি আমার সঙ্গে চলে 
এসো, তোমাকে অন্য কালীমন্দিরে নিয়ে গিয়ে বসাব, আবার তোমার অনেক ভক্ত হবে । অনেক পসার হবে, আমি সব 
ব্যবস্থা করব। তুমি তো একটা বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত ! বলাই বাহুল, রমাকৃষ্ণ রাজি 
হননি, হৃদয় এখন দেশে ফিরে গিয়ে চাষবাস করে। 

রা সাহ র কাছাকাছি এক গ্রাম এসেছে। এই হাজরা কম জ্বালিয়েছে রামকৃষ্ণকে ! 
ওর ধারণা, কামারপুকুরের গরিব চাটুজ্যেদের বাড়ির ছেলে গদাধর, এক সময় পটুয়ার মতো মূর্তি গড়ত আর রাখাল 
ছেলেদের সঙ্গে খেলে বেড়াত, সে কলকাতায় গিয়ে হঠাৎ মস্ত বড় সাধু পরমহংস হয়েছে। এ গায়ের মেধো, ভিন্‌ গায়ে 
মধুসূদন ! তা গদাধর যা পারে, প্রতাপ হাজরাই বা তা পারবে না কেন ? সেও দক্ষিনেশ্বরে এসে সাধুর ভেক ধরল, মুখে 
বড় বড় কথা বলে, কিন্তু সব সময় তার স্বার্থচিন্তা। বগলে ইট, মুখে রাম নাম। প্রকৃত ভক্তরা হাজরার ভণ্ডামি দেখে মনে 
করে, রামকৃষ্ণ একে সহ্য করছেন কী করে ? এরকম একজন স্বার্থবুদ্ধিসম্পন্ন মানুষকে তাড়িয়ে দেওয়াই উচিত । রামকৃষ্ণ 


২৬৭ 


তবু তাকে তাড়িয়ে দেননি । মস্করা করে প্রায়ই বলেছেন, থাক থাক, জটিলা-কুটিলা না থাকলে লীলা পোস্টাই হয় না ! অন্য 
সময় বলেছেন, হাজরাকে আমি কীরকম জানি, জানিস ? যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, আবার 
লুচ্চারূপী নারায়ণ ! 

নরেনের অবশ্য হাজরা সম্পর্কে দুর্বলতা আছে। নরেন অনেক বাসনা পরিত্যাগ করেছে, কিন্তু তামাক-চুরুট-পান 
খাওয়ার অভ্যেস ছাড়তে পারেনি । হাজরা ভালো তামাক সাজে, নরেন হাজরার এক হইুকো-তামাকের ইয়ার । হাজরা বেশ 
চটপট চতুর কথা বলে হাসাতেও জানে । নরেনের প্রশ্রয়ে হাজরা রয়ে গেছে কাশীপুরের এই বাড়িতে । রামকৃষ্ণের কাছে 
নরেনের সাতখুন মাপ। সে যে খাপ খোলা তলোয়ার । হাজরা আছে তো থাক, সে যে নরেনের 'ফেরেন্ড' ! 

যারা সংসারী ভক্ত, তারা টাকাপয়সার হিসেব কিছুতেই ভুলতে পারে না৷ কাশীপুরের বাগানবাড়ির সব খরচ চালাচ্ছে 
দু-তিনজন ভাগাভাগি করে। ভক্তদের সংখ্যা বেড়ে গেলে খাবারের খরচও বাড়ে, তাতে খরচদাতারা বিরক্ত হয় । রাম দত্ত, 
বলরাম বসু যত বড় ভক্ত, তেমনই কৃপণ ৷ খরচ কমাবার উপদেশ দিতে এসে তারা এমন অপমানজনক কথা কলে যে 
নরেন ক্ষেপে যায় একেবারে । সে বলে উঠল, দূর শালা, ওদের পয়সায় আর খাব না। বরং ভিক্ষে করে খাব তাও ভালো, 
তবু ওদের পয়সা চাই না ! 

তরুণদের মধ্যে কয়েকজন অবস্থাপন্ন ঘরের ছেলে । তারাও ভিক্ষের নামে হইচই করে ওঠে । সবাই ভিক্ষেয় বেরুবার 
জন্য ব্যস্ত । গেরুয়া কাপড় পরে নিল তাড়াতাড়ি । " 

প্রকৃত সন্ন্যাসী না হয়েও এরা গেরুয়া পেয়েছে এক বিচিত্র কার্যকারণে। 

বুড়ো গোপাল এর মধ্যে একবার তীর্থদর্শনে গিয়েছিল। ফেরার পর সে আরও পুণ্য সঞ্চয়ের জন্য বারোখানি কাপড়, 
রুদ্রাক্ষরে মালা ও চন্দন কিনে আনে গঙ্গীসাগর যাত্রী সাধুদের দান করবার জন্য । নিজের হাতে সে কাপড়গুলি গেরুয়া রঙে 
ছুপিয়েছে ৷ তার সঙ্কল্পের কথা জানতে পেরে রামকৃষ্ণ বুড়ো গোপালকে ডেকে বলেছিলেন, তুই জগন্নাথ ঘাটের সাধুদের 
এইসব দান করবি ? তাতে যে ফল পাবি ভাবছিস, তার হাজার গুণ ফল হবে যদি তুই আমার এই ছেলেদের দিস। এদের 
মতন ত্যাগী সাধু তুই আর কোথায় পাবি ? এদের এক একজন হাজার সাধুর সমান। এরা হাজারী সাধু, বুঝলি ? কাপড় 
আর মালাগুলো আন, আমি ছুঁয়ে মন্ত্র পড়ে দিচ্ছি ! 

গুরুর হাত থেকে গেরুয়া পাবে শুনে সবাই আহাদে ডগমগ । সকালবেলা স্নান করে এসে তরুণরা দাড়াল রামকৃষ্ণের 
সামনে । সেদিন তিনি দোতলার ঘর ছেড়ে নেমে এসেছেন বাগানে । ধুতির ওপর কালো বনাতের কোটটা ঢল ঢল করছে 
রোগা শরীরে । তিনি এক এক করে বন্ত্র ও মালা তুলে দিলেন নরেন, রাখাল, বাবুরাম, নিরঞ্জন, শশী, শরৎ, কালী, যোগীন, 
লাটু ও তারক__এই দশজনকে। বুড়ো গোপাল নিজেই দান করছে, তবু সে লুন্ধের মতন হাত বাড়িয়ে বলল, গুরু, আমায় 
একটা দেবে না ? রামকৃষ্ণ তাকেও গেরুয়া বস্ত্র দিলেন, আর বাকি রইল একখানা, সেখানা কারুকে দিলেন না। হাজরা ও 
আরও কয়েকজন পেল না কিছুই । নরেন আনন্দে গান গেয়ে উঠল : 

আমি গেরুয়া বসন অঙ্গেতে পরিব 


শঙ্খের কুণ্ডল পরি 
আমি যোগিনীর বেশে যাব সেই দেশে 
যেখানে নিঠুর হরি 


সেই গেরুয়া বসন পরে তরুণ সন্ন্যাসীরা বেরুল ভিক্ষে করতে ৷ প্রথমেই তারা গেল সারদামণির কাছে। একতলায় 
ছোট ঘরখানির সামনে ভিড় জমিয়ে তারা নানা রকম সুরে বলতে লাগল, ভিক্ষাং দেহি মে পার্বতী, ভিক্ষা দাও মা, ভিক্ষা 
দাও ! 

সোনার টুকরো ছেলেগুলির এই কাঙাল রূপ দেখে সারদামণি প্রথমে হতভম্ব । তারপর এক সময় হেসে ফেলে ওদের 
একটি টাকা নিলেন । দারুণ খুশি হয়ে ওরা নাচতে নাচতে বেরিয়ে গেল । দ্বারে দ্বারে ভিক্ষে করে সারা দিন পর যা পেল তা 
এনে নিবেদন করল গুরুর চরণে । কারুর মুখে কোনও ক্লান্তির ছাপ নেই, ভিক্ষে করা যেন একটা দারুণ আনন্দের ব্যাপার । 

রামকৃষ্ণ সারদামণিকে বললেন, তোমার ছেলেরা চাল জোগাড় করে এনেছে, আর না খেয়ে থাকতে হবে না। রেধে 
দাও গো। 

সেই নানারকম মিশ্রিত তুলে তৈরি হল এক রকম মণ্ডের মতন পদার্থ । র স্বয়ং প্রথমে তার একটুখানি মুখে 
দিয়া ES BLES ancl Aad Sel নেই । খেয়ে বড় আনন্দ হল। 

তার পরেই অন্যরা ঝাঁপিয়ে পড়ে সেই মণ্ড চেটেপুটে শেষ করে দিল কয়েক মুর্হুতের মধ্যে । যেন সত্যিকারের 
বুতুক্ষুরা বহুকাল পর অমৃতের স্বাদ পেয়েছে । খাওয়া শেষ করার পর নরেনরা ইকো টানতে টানতে হেসে গড়াগড়ি যেতে 
লাগল। 

রামকৃষ্ণের গলার ক্ষত এতগুলি ছেলেকে এক বাধনে বেঁধে ফেলেছে। কাশীপুরের বাড়িতে সবাই এক সংসারের 
মানুষ । আগে এরা পরস্পরের সঙ্গে আপনি আজ্ঞে, অমুকবাবু তমুকবাবু এরকম সম্বোধন করত । এখন সবাই নাম ধরে 
কলকাতা শহরে ভৃত্যের কাজ করতে ৷ প্রথমে সে ছিল রাম দত্তের বাড়ির নোকর। তারপর সে রামকৃষ্ণের সেবার কাজে 
লেগে যায় এবং দ্রুত রূপান্তর হয় তার । ভালো করে বাংলাই শেখেনি সে, তবু সে উচ্চাঙ্গের ভাবের কথা মন দিয়ে শোনে 
এবং হৃদয়ঙ্গম করে। শ্রীরামচন্ত্রের যেমন হনুমান, শ্রীরামকৃষ্ণের সেই রকম লাটু । এতদিন পর্যন্ত সে নরেন, শশী, শরৎদের 
সন্ত্রমের সঙ্গে বাবু সম্বোধন করত। কিন্তু অন্যদের সঙ্গে রামকৃষ্ণ তাকেও গেরুয়া কাপড় দেওয়ায় সে হঠাৎই একদিন এ 
লোরেন, এ শোরোত, এ শোশী বলে অন্তরঙ্গভাবে ডাকতে শুরু করেছে। সবাই লাটুকে এখন সমান বন্ধুর মতন দেখে। 

ছেলেরা গেরুয়া পরে ভিক্ষে করতে বেরিয়েছিল, এ সংবাদ ক্রমে তাদের বাড়িতে পৌঁছে যায় । জননীদের বুক কেঁপে 
ওঠে । কোন মা তার সন্তানকে সংসার ছেড়ে যেতে দিতে চায় ? রামকৃষ্ণ সাধুর সেবা করার জন্য ছেলেরা কিছুদিনের জন্য 


২৬৮ 


বাড়ি ছেড়ে কাশীপুরের এসে আছে, এটুকু তবু মেনে নেওয়া যায়, কিন্তু তারা গেরুয়া পরবে কেন ? স্বয়ং রামকৃষ্ণ 
পরমহংসই তো গেরুয়া পরেন না ! 

নরেন অনেকদিন বাড়িতে যান না। তার মা আর থাকতে না পেরে একদিন ছ' বছরের ছেলে ভূপেনের হাত ধরে ছুটে 
এলেন কাশীপুরের বাগানে। রামকৃষ্ণ সকাশে বাইরের রমণীদের যাওয়া নিষেধ, কিছুদিন আগে এব পাগলী এসে উৎপাত 
করেছিল, রামকৃষ্ছের প্রতি মধুর ভাবে নিজেকে নিবেদন করতে চেয়েছিল বলে. তার আদেশে কারুকেই আর দোতলায় 
উঠতে দেওয়া হয় না, কিন্তু নরেনের জননীকে আটকায় কার সাধ্য ! 

নরেন মাকে দেখে তখুনি সামনে আসতে না চেয়ে আড়ালে লুকোল । তবু তাকে এক ঝলক দেখতে পেয়েছেন 
ভূবনেশ্বরী । ছেলের অঙ্গে সত্যিই গেরুয়া বসন ৷ 

বিছানার ওপর একটা বড় বালিশে হেলান দিয়ে বসে আছেন রামকৃষ্ণ । মুখে ভিতু ভিতু ভাব। তামাক খেতে ইচ্ছে 
করছে খুব, কিন্তু গলার ব্যথার জন্য এখন হুকো টানা বন্ধ। 

রী ভেতরে এসে হাত জোড় করে প্রণাম জানালেন । তারপর সরাসরি অভিযোগ করলেন, আপনি আমার 

ছেলেকে কেড়ে নিচ্ছেন কেন? 

রামকৃষ্ণ বললেন, ডাক্তার আমাকে কথা বলতে মানা করেছে....তুমি মা তুমি এসেছ, ভালো করেছ। বসো বসো। 

ভুবনেশ্বরী অভিমান ও ক্ষোভের সঙ্গে বললেন, আপনি অসুস্থ, বেশিক্ষণ থাকব না। শুধু একটা কথা জানতে চাই। 
নরেন আপনাকে ভক্তি করে, মানে, সে আপনার সেবা করার জন্য এখানে রয়ে গেছে, তাতে তো আমি আপত্তি করিনি। 
বাড়িতে যাওয়া ইদানীং সে ছেড়েই দিয়েছে । ছোট ছোট ভাইবোনরা কেমন আছে, দু বেলা খেতে পায় কিনা সে খবরও 
রাখে না। তবু সেসব আমি সামলাচ্ছি। কিন্তু তা বলে সে গেরুয়া ধারণ করবে ? সংসারের সে বড় ছেলে, তাকে লেখাপড়া 
শেখানো হয়েছে, তবু সে কোনও দায়িত্ই নেবে না? 

বললেন, না গো, না, না, সে কি কথা ! এই দেখ না, আমি কি গেরুয়া পরেছি? ও একখানা করে কাপড় 

বুড়ো গোপাল দিয়েছিল, আগে থেকে ছোপানো ছিল, ও কিছু না। গিরিশ টিরিশ বোধ হয় নরেনকে জোর করে গেরুয়া 
পরায় । ওসব ওদের খেলা । 

শুধু স্তোক বাক্য শুনে আশ্বস্ত হওয়ার পাত্রী নন ভুবনেশ্বরী । আরও দু-চার কথার পর সরাসরি দাবি করলেন, আমি 
নরেনকে আজ বাড়ি নিয়ে যেতে চাই। 

রামকৃষ্ণ ব্যস্ত ভাব দেখিয়ে বললেন, হ্যা, হ্যা, নিয়ে যাও না। আমি তো কারুকে সন্ন্যাসী হয়ে বনে-জঙ্গলে যেতে 
বলি না। বরং নরেনকে বলেছি, বাড়িতে তোর বিধবা মা আর ছোট ছোট ভাইয়েরা রয়েছে, তাদের দেখাশুনো করতে 
হবে৷ তোর কি সন্ন্যাসী হওয়া উচিত ? নিয়ে যাও না. আজই ওকে নিয়ে যাও। 

নরেনকে ডেকে পাঠানো হল । গুরুকে প্রণাম জানিয়ে বাধ্য ছেলের মতন সে মা আর ছোট ভাইয়ের সঙ্গে ভাড়ার 
গাড়িতে উঠল । মাথার চুল ছোট করে ছাটা, চোখের নীচে রাত্রি জাগরণের কালি, সারা গায়ে ময়লা, বহুদিন সাবানের 
ছোওয়া লাগেনি, গেরুয়ার বদলে কার যেন একখানা ছেঁড়া ধুতি পরে এসেছে। এখন দেখে কে বলবে, এ সেই সিমলে 
পাড়ার ব্যায়াম-বলিষ্ঠ নরেন ! 

প্রথম সন্তান বড় আদরের সন্তান । তার গায়ে হাত বুলোতে বুলোতে চোখের জল ফেলতে লাগলেন ভুবনেশ্বরী । ধরা 
গলায় বললেন, বাড়িতে খুদ-কুঁড়ো যা হোক আমি রেঁধে খাওয়াতে পারি, তা বলে তোকে ভিক্ষের অন্ন খেতে হবে ? তোর 
বাবা কতবড় মানী লোক ছিলেন ! 

নরেন বলল, আরে না না, ভিক্ষের অন্ন খাব কেন ? ও দু'একদিন শখ করে ... কাশীপুরের বাড়িতে দু বেলা রান্না হয়, 
খিচুড়ি, এক একদিন লুচি...ভালো খাই । যারা খরচ দেয় তাদের সঙ্গে মাঝে বচসা হয়েছিল, মহেন্দ্র মাস্টার আবার মিটিয়ে 
দিয়েছেন। 


ভুবনেশ্বরী বললেন, তোর গুরুদেব কী বলেছেন জানিস ? এই ভূপেন তো সঙ্গে ছিল, সব শুনেছে। উনি বললেন, 
নরেনকে তো সন্ন্যাসী হতে বলিনি আমি । ও বাড়িতে গিয়ে থাক না। 

নরেন হা-হা করে হেসে উঠে বলল, উনি এই বলেছেন বুঝি ? জান মা, উনি চোরকে বলবেন চুরি করতে, আর 
গেরস্তকে বলবেন সজাগ থাকতে ! এই সব মহাপুরুষদের কথার মর্ম বোঝা সহজ নয় ! 

শেষ পর্যন্ত বাড়িতে গেল না নরেন, বাগবাজারের কাছে এসে একটা বিশেষ কাজের ছুতো দেখিয়ে নেমে পড়ল। 

নেমে দাঁড়িয়ে বলল, মা, তোমাকে আমি কখনও ভুলতে পারি, তুমি বিশ্বাস করো ? ভূপেন, মহিন ওদেরই বা ভুলব 
কী করে ? আমি যেখানেই থাকি, তোমাদের যাতে কষ্ট না হয়, তা আমি নিশ্চিত দেখব তুমি কষ্ট পেলে পৃথিবীর কোনও 
সুখই আমার কাছে সুখ নয় ! 

রামকৃষ্ণ নানাজনের কাছে খোজ নেন, নরেন ফিরেছে ? নরেন ফিরেছে? 

এক সময় যখন নরেনের প্রত্যাবর্তনের সংবাদ জানলেন, তখন প্রশান্ত হাসিতে তার মুখ ভরে গেল । নরেন যে নিক্ষিপ্ত 
তীর, সে আর পিছু ফিরতে পারে না । নরেন তর্ক করে, নরেন অবতারত্ব মানে না, এমনকি মাঝে মাঝে ঈশ্বরের অস্তিতেও 
অবিশ্বাস করে, তবু নরেনই তো এখানকার সবাইকে মাতিয়ে রেখেছে। 

খাগের কলম কালিতে ডুবিয়ে রামকৃষ্ণ একটা কাগজে ছবি আঁকতে লাগলেন । এখন শরীর একটু ভাল থাকলে নির্জন 
দুপুরবেলা তিনি মাঝে মাঝেই ছবি আঁকেন। আঁকায় বেশ হাত আছে তার। ছেলেবেলায় মূর্তি গড়ে বিক্রি করতেন। এখন 
ছেলেবেলায় কথা মনে পড়ে খুব। আঁকতে আঁকতে থেমে গিয়ে চুপ করে চেয়ে থাকেন, যেন দেখতে পান তার বাল্যকালের 
গ্রাম্য জীবন, সেই দিগন্ত বিস্তারী মাঠ, আকাশে উড়ন্ত বকের সারি। 

রামকৃষ্ণের প্রিয় ছবি, একটি পাখি। বারবার পাখি আঁকেন। আর আঁকলেন শিব ঠাকুর ও বাবা তারকনাথ । একটা 
হাতির মুখ । যা মনে আসে, তাই-ই আস্তে আস্তে ফুটে ওঠে ছবিতে । একবার আঁকা হল, ইকো হাতে এক বেশ্যা রমণী । 


২৬৯ 


অনেকদিন আগে একদিন মেছোবাজারে রাস্তা দিয়ে যেতে যেতে মুখে রং মাখা রঙ্গিনী মোহিনী কয়েকটি বারবনিতাকে 
দেখে তিনি অবাক হয়ে প্রণাম জানিয়ে বলেছিলেন, মা, তুই এইখানে এইভাবে রয়েছিস ! ' 

নরেন যখন দেখা করতে এল, তখন তিনি ছবি আঁকার বদলে কী যেন লিখছেন আপন মনে । নরেনকে দেখে সামান্য 
চমকে উঠে তিনি লিখে চললেন কাপা কীপা হাতে । তারপর নীচে দু-একটি রেখায় ছবি আঁকলেন, একটি আবক্ষ মূর্তি, ' 
তার পেছনে একটি ধাবমান ময়ুর। . 
কাগজটি তিনি এগিয়ে দিলেন নরেনের দিকে । এতই আঁকাবীকা -হস্তাক্ষর যে নরেন লেখাটি পড়ে ঠিক বুঝতে পারল 


না: 
জয় বাধে পৃমমোহী-_ নরেন সিক্ষে দেবে 
জখন ঘুরে বাহিরে 
হাঁক দিবে 


রামকৃষ্ণের সর্বক্ষণের পাহারাদার নিরঞ্জন দেখি দেখি বলে কাগজটা হাত:থেকে নিয়ে বলল, বুঝেছি ! উনি প্রায়ই 
বলেন এ কথা । লিখেছেন, জয় রাধ প্রেমময়ী ! নরেন শিক্ষে দেবে, যখন ঘরে-বাইরে হাক দিবে, জয় রাধে ! 

রামকৃষ্ণ মৃদু মৃদু হাসতে হাসতে বললেন; নরেন শিক্ষে দেবে । 

নরেন সঙ্গে সঙ্গে বলে উঠল, না, না, আমি ওসব পারব না। 

নরেন আবার কিছু বলতে যেতেই তিনি বললেন, আমার পশ্চাতে তোকে ফিরতেই হবে, তুই যাবি কোথায় ? 

তার পরই রামকৃষ্ণর কাশি শুরু হয়ে গেল। ৪ 

এর পর দু দিন অবস্থার বেশ অবনতি হল রামকৃষ্জের | খালি কাশি, অনবরত কাশি,. কিছুতেই থামানো যায় না। ঘুম 
নেই একটুও । শিষ্যদেরও ঘুম নেই, তারা দোতলার ঘরের ভেতরে-বাইরে দাড়িয়ে থাকে, মহেন্দ্র মাস্টারও বাড়ি ফেরেননি । 
সকলেরই আশঙ্কা আজই বুঝি শেষ রাত্রি । 

বিছানায় শুয়ে থাকতেও পারছেন না, কখনও উঠে বসছেন, কখনও খাট-থেকে নেঙ্রে'দীড়াচ্ছেন রামকৃষ্ণ । নিরঞ্জন খুব 
সাবধানে ধরে থাকছে তার গুরুর দেহখানি। LAS l 

এক সময় কাশির সঙ্গে রক্ত পড়তে শুরু করল । গলগলিয়ে রক্ত, ডাবর ভরে গেল । 

রামকৃষ্ণ.বললেন, গামলা দে। 

নরেন এসে একটা গামলা পেতে ধরল। রক্তের ধারায় সেই গামলাও ভরে যাবার উপক্রম ৷ ওই ক্ষীণ শরীরে আর 
কত রক্তই বা থাকতে পারে ! বেঁকে যাচ্ছে তার পিঠ । কয়েকজন ভক্ত মুখ ফিরিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কীদছে। ': 

একসময় রামকৃষ্ণ কঁকিয়ে বলে ওঠেন, মা, এত যন্ত্রণা সহ্য হয় না। 

জ্ঞান হারিয়ে তিনি পড়ে যাচ্ছিলেন, নিরঞ্জন দু বাহু দিয়ে তাকে ধরে রইল। 

সকলেই কয়েক মুহূর্তের জন্য চিত্রার্পিত। 

নিরঞ্জনের বাহুডোরে সংজ্ঞাহীন রামকৃষ্ণ কাত হয়ে আছেন, নরেন গামলাটা নামিয়ে রেখে আস্তে আস্তে মুখ তুলল । 
নরেনের ঠোটের ঠিক ওপরেই এক দলা রক্ত আর পুঁজ লেগে আছে। 

অনেকের ধারণা, এই মারাত্মক ব্যাধি অতি ছোঁয়াচে । কেউ কেউ খুব ভক্তিমান হয়েও এখন গুরুর খুব কাছে আসে না। 

লাটু নরেনের মুখ থেকে সেই রক্ত-পুঁজ মোছার জন্য এগিয়ে দিতে গেল তার ধুতির খুঁট । নরেন হাত তুলে আটকাল 
তাকে, তারপর জিভ দিয়ে সেই রক্ত চেটে নিতে লাগল । 

মাস্টার অস্ফুট স্বরে বললেন, Lord's super— Fresh blood ! 


রি ? ৮ 
Et PS উঠ 1৬২ ॥ 


ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানেন যে রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা তার ওষুধের ওপরে পুরোপুরি ভরসা রাখতে না 
পেরে আযালোপ্যাথিক, বায়োকেমিক, কবিরাজি, হেকিমি, ঝাড়ফুঁক ইত্যাদি কোনও কিছুই বাকি রাখেনি । পরমহংসের স্ত্রী 
সারদামণি তারকেশ্বর হত্যে দিয়েও এসেছেন। মহেন্দ্রলাল আপত্তি করেননি । তার মতন বড় ডাক্তাররা সাধারণত: এরকম 
হলে আর কোনও দায়িত্ব নিতে চান না, কিন্তু মহেন্দ্রলালের অহংবোধ এক্ষেত্রে বাধার সৃষ্টি করেনি । কেউ কিছু জিজ্ঞেস 
করলে তিনি বলেন, দেখুন না চেষ্টা করে, যদি কিছু ফল হয় তা ভালো কথা ! - 

না ডাকলেও তিনি'নিজে থেকেই মাঝে মাঝে চলে আসেন কাশীপুরে । অন্যের ওষুধ চলতে থাকলে তিনি আর কোনও 
ওষুধ দেন না, পরমহংসের' রোগের অবস্থাটা দেখে নেন, গল্প করেন তার সঙ্গে, তরুণ শিষ্যদের সঙ্গে তর্ক মেতে ওঠেন। 
নরেন, রাখাল, শশী, কালীর মতন কয়েকজনের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে, এদের পড়ান্তনো ও বুদ্ধির প্রাখর্যে তিনি 
মুগ্ধ। গিরিশকে তিনি আগে থেকেই চেনেন। 

বউবাজারে এক মস্ত ধনীর বাড়িতে রুগী দেখে বাইরে বেরিয়ে এলেন মহেন্দ্রলাল। সে বাড়ির লোকদের ব্যবহারে 
তিনি এতই বিরক্ত যে কর্তার ছেলে তাকে ফি দিতে এলে সে টাকা তিনি ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে ৷ 


২৭০ 


মহেন্দ্লালের নিজস্ব জুড়িগাড়িতে অপেক্ষা করছিল তার সহকারী জয়কৃষ্ণ । সে এই দৃশ্য দেখে সচকিত হয়ে বলল, 
কী হল, স্যার, পেশেন্ট এক্সপায়ার্ড? . - 

গাড়িতে উঠে মহেন্দ্রলাল মুখ ভেরকুট্টি করে বললেন, না, মাগী সহজে মরবে না, বাড়ির লোকদের আরও কিছুদিন 
দগ্ধে দগ্ধে মারবে ! 

__ তা হলে স্যার আপনি ফি নিলেন না কেন? 

__ চিকিৎসা কি করেছি যে ফি নেব ! জমিদার গিন্নির বুকে ব্যথা । তা কেমনতরো ব্যথা, কোথায় ব্যথা, তা বুঝতে 
হবে না? আমাকে সে বুক দেখাবে না, মুখ দেখাবে না। স্টেথোক্ষোপও বসাতে দেবে না। ষাটের ওপর বয়েস, ইয়া 
থলথলে মোটা চেহারা, ওর বুক তো এখন কাশীর বেগুন, মরে যাই মরে যাই, তাও কী লজ্জা ! পর্দার আড়ালে শুয়ে রইল, 
এক ঝি বেটী আমার স্টেথোঙ্কোপ নিয়ে বুকে লাগাচ্ছে না পৌদে লাগাচ্ছে বোঝার উপায় নেই ! কায়স্থ বাড়ির বুড়ি মাগী, 
আমিও তো কায়স্থ, আমার কাছে অত লজ্জা কিসের? বাড়ির কত্তাটিও তেমনি ! 

জয়কৃষ্ণ ফ্যাক ফ্যাক করে হাসতে লাগল । মহেন্দ্রলাল ধমক দিয়ে বললেন, হাসছিস কেন রে হারামজাদা ? এই তো 
দেশের অবস্থা । সাধে কি আনি বলি, মেয়েরা ডাক্তারি না শিখলে এ দেশের মা জননীরাই চিরকাল কষ্ট পাবে। 

গাড়ি চলতে শুরু করেছে। জয়কৃষ্ণ একটা নোট-বুক দেখে বলল, এর পর মেডিক্যাল কলেজে আপনার একটা মিটিং 
আছে। 

মহেন্্রলাল বললেন, নাঃ, আজ আর মিটিঙে যাব না। কাশীপুরের বুড়োটাকে অনেকদিন দেখতে যাইনি । মন টানছে, 
এখন একবার দেখে আসি । ৃ 

জয়কৃষ্ণ বলল, সেই পরমহংস ? শুনেছি মেডিক্যাল কলেজের প্রিসিপ্যাল ডক্তর জে এম কোট্সকে দেখাতে. নিয়ে 
গিয়েছিল । বত্রিশ টাকা ভিজিট । তিনি দেখেটেখে জবাব দিয়ে দিয়েছেন । আর কিছু করার নেই।' 

মহেন্দ্রলাল অন্যমনস্ক ভাবে বললেন, ই। 

২_ গিরিশবাবু কী বলেছেন, জানেন স্যার ? এই পরমহংস নাকি সাক্ষাৎ ভগবান, এখন কেউ চিনতে পারছে না। 
একদিন উনি নাকি তড়াক করে বিছানা থেকে নেমে সম্পূর্ণ সুস্থ হয়ে হেটে বেড়াবেন। হে-হে-হে ! গিরিশবাবুরও মাথাটা 
উনি চিবিয়ে খেলেন কী করে ? দেশটা যত রাজ্যের ভণ্ড-বুজরুগ সাধু-সন্যাসীতে ছেয়ে গেছে ! 

__ চোপ ! যা বুঝিস না তা নিয়ে কথা বলতে যাস কেন ? অনেক বুজরুগ সাধু আছে বলে কি ভালো মানুষ কেউ 
নেই? এ মানুষটা খাটি ! | 

__ স্যার, আপনিও কি মনে করেন, মানুষ কখনও ভগবান হতে পারে? 

=_ ভগবান 'টগবান বুঝি না । মানুষ তো খাঁটি হতে পারে, কেউ যদি তার সরল বিশ্বাস নিয়ে থাকে... 

. জয়কৃষ্ণকে শ্যামবাজারে নামিয়ে দিয়ে মহেন্্রলাল চলে এলেন কাশীপুরের বাগানবাড়িতে । 

বিস্ময়ের ব্যাপার এই, আজ রামকৃষ্ণ পরমহংস যেন সম্পূর্ণ সুস্থ । শিষ্যদের নিয়ে মজলিশে বসেছেন, হাস্যময় 
মুখখানিতে রোগভোগের কোনও চিহ্নই নেই। তিনি মাস্টারকে বলছেন, এখানকার ছেলেরা রোজ খিঁচুড়ি-মিচুড়ি খেয়ে 
থাকে, বল নষ্ট হয়ে যাবে যে, আজ একটু মাংস খাওয়া, পাচ আনা না ছ' আনা লাগবে, তুমি দিবে ? দেখ যদি সরকারি 
মাংস পাও_ 2 

ডাক্তারকে দেখে সবাই সচকিত হল, রামকৃষ্ণ বললেন, বসো_ | ৃ 

দক্ষিণের জানলা থেকে তিন চার হাত দূরে খাটটা স্রানো হয়েছে। সতরঞ্চির ওপর মাদুর, তার ওপর তোশক পাতা । 
রামকৃষ্ণের কোমরে ধুতির কষি আলগা করে জড়ানো, উর্ধ্বাঙ্গে একটা চাদর, গলায় কি সব যেন ঘাসপাতার পট্টি লাগানো 
আছে। চোখ দুটি আবেশ মাখা ৷ 

মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, ডক্তর কোট্স তোমাকে দেখতে এসেছিলেন নাকি? জবরদস্ত সাহেব, খুব রাগী । 

, সবাই শশীর দিকে তাকাল। সে সাহেব শশীকে বিশ্রী গালাগাল দিয়েছিল। সে এসে হাতের ডাক্তারি ব্যাগটা শশীর 
দিকে এগিয়ে দিলেও শশী ধরেনি । সে নিষ্ঠাবান ব্রাহ্মণ, খ্রিস্টানদের ব্যাগ ছুঁতে চায়নি ব্যাপারটা বুঝতে পেরে ক্রুদ্ধ সাহেব 
শশীর দিকে চেঁচিয়ে ওঠেন, ইউ গো ফ্রম হিয়ার, ইউ উন্ধু ! . ৃ 

মহেন্দ্রলাল হাসতে হাসতে রামকৃষ্ণকে বললেন, সে শ্লেচ্ছ ডাক্তার তোমাকে ছুঁয়ে দিল ? তোমার বিছানায় বসেছিল? 
. রামকৃষ্ণ বলেন, কী জানি, আমার তোঁ এখন ওই হয়ে গেল। সব দেখিনি। তবে সে চলে যাবার পর বিছানায় 
গঙ্গাজল ছিটিয়ে, ও. তৎ সৎ জপ করে শুদ্ধ করে নিয়েছি ! র্‌ 

মহেন্দ্রলাল দু দিকে মাথা ঝাঁকিয়ে বললেন, মশাই, এটা তো ঠিক মিলল না। কিছুদিন আগে তুমিই একটা গল্প. 
বলেছিলে । বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুইই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত । আত্মাও সে রকম । কাশীতে শঙ্করাচার্য একদিন পথ 
দিয়ে, হেটে যাচ্ছিলেন । এক চণ্ডালও পাশ দিয়ে যাচ্ছিল মাংসের ভার নিয়ে, হঠাৎ ছোয়া লেগে গেল। শঙ্করাচার্য বললেন, 
তুই ছুঁয়ে ফেললি ? তখন চণ্ডাল বলল, ঠাকুর, তুমিও আমায় ছোও নাই, আমিও তোমায় ছুঁই নাই ! আত্মা নির্লিপ্ত, তুমি 
আমি দুজনেই সেই শুদ্ধ আত্মা ! কি, বলনি এই গল্প ? শুদ্ধ আত্মা যদি মানো, তবে আবার ছোয়াছানির বিচার কেন ? 

রামকৃষ্ণ চোখ মুখে একটা কৌতুকের ভঙ্গি করলেন। যেন বোঝাতে চান, ডাক্তার খুব প্যাচে ফেলেছে। তিনি হাসতে 
হাসতে বললেন, সংস্কার আর 'লোকাচার ! একদিন আমায় পথ্যি খাওয়াবার সময় লাটু আর কে যেন খাট ধরে 
দীড়িয়েছিল। ওদের ছোওয়া থাকলে তো খেতে পারি না। যেই ওদের সরে যেতে বলেছি, অমনি নরেন আমায় ধমকাল। 
বলল, আপনি তো এসব মানেন না ! আমি মানি না ও বটে, মানিও বটে ৷ এই ব্রাহ্মণ শরীর, সংস্কার সহজে যায়-না। 
প্যান্ট-কোট পরা মহেন্দ্রলাল মেঝেতে বসতে পারেন না, তার জন্য একটা চেয়ার এনে দেওয়া হল। 

মহেন্দ্রলালকে দেখলে এখানে অনেকেই সন্ত্রস্ত হয়ে ওঠে । এই হামবড়া, দুমুর্খ ডাক্তারটি কখন কী যে বলবেন তার 

ঠিক নেই । এক একটা কথা শুনলে পিলে চমকে যায়। রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যখন মুখে মুখে তর্ক করেন, কথার পিঠে 


২৭১ 


কথার খোচ মারেন, তখন ভক্তদের বড় প্রাণে লাগে । গভীর তত্ত্বের কথা এমন সরল, সুন্দর করে বলেন রামকৃষ্ণ, তার 

ওপরে কোনও কথা চলে ? ডাক্তার কিছুতেই ভক্তির ব্যাপারটা বুঝবেন না, তিনি জ্ঞান ও যুক্তি আঁকড়ে ধরে বসে আছেন। 
ডাক্তারের প্রতি রামকৃষ্ণের নিশ্চয়ই প্রশ্রয় আছে, তা না হলে উনি অমন সব কঠিন কঠিন কথা সহ্য করেন কী করে? 

ভক্তরা দেখেছে, এর আগে কেউ কেউ এসে কুযুক্তির কথা শুরু করলে রামকৃষ্ণ হয় রসিকতায় তাদের নাস্তানার্দ করেছেন, 


অথবা তাদের অগ্রাহ্য করে প্রসঙ্গান্তরে চলে গেছেন। কিন্তু ডাক্তারের কথা শুনে র হাসেন। 
এই ডাক্তার বাইরে ঠাকুর-দেবতা কিংবা বিভিন্ন ধর্মের মহাপুরুষদের সম্পর্কে করেন তা অনেকেই জানে। কিন্তু 
রামকৃষ্ণ পরমহংসের সামনেও মা কালী সম্পর্কে ওই সব বলতে সাহস করেন। তিনি বিজ্ঞান আর ইতিহাস নিয়ে 


আলোচনা করতে করতে বলে ফেলেছিলেন, কমপারেটিভ হিস্ট্রি সব জানা ভালো । সীওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে, 
কালী একজন সীওতাল মাগী ছিল- খুব লড়াই করেছিল। | 

এমন হাত-পা নেড়ে তিনি লড়াইয়ের ভঙ্গি দেখেছিলেন যে অন্যদের সঙ্গে হেসে ফেলেছিলেন স্বয়ং রামকৃষ্ণও। 
ডাক্তার তখন ধমক দিয়ে বলেছিলেন, হাসছ কেন ? তোমরা হেসো না । সব কিছু জানতে হয়। 

আর একদিন রামকৃষ্ণ জ্ঞান ও ভক্তির তফাত কী চমৎকার করে বোঝাচ্ছিলেন। তিনি বলেছিলেন, ভক্তি হচ্ছে 
মেয়েমানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। জ্ঞান বারবাড়ি পর্যন্ত যায়। 

ডাক্তার অমনি টপ করে বললেন, কিন্তু অস্তঃপুরে যাকে-তাকে ঢুকতে দেওয়া হয় না। বেশ্যারা ঢুকতে পারে না । জ্ঞান 


অবশ্যই চাই। 

র বলেছিলেন, খই কেমনভাবে ভাজা হয় জান ? খোলায় যখন চাপানো হয়, ভাজার সময় দু'চারটে খই খোলা 
থেকে টপ টপ করে লাফিয়ে বাইরে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতন, গায়ে একটুও দাগ থাকে না। খোলার ওপর যে-সব 
খই থাকে, সেও বেশ খই, তবে অত ফুলের মতন হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসারত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, 
তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতন দাগশূন্য হয়। আর জ্ঞানের পর সংসার-খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। 

অন্য সকলে হেসে উঠলেও ডাক্তার বলেছিলেন, উপমা দিয়ে কি সব যুক্তি খণ্ডন করা যায় ? উপমা শুনতে বেশ লাগে, 
কিন্তু সেগুলি যুক্তি নয়। তা হলে আমিও একটা উপমা দিই শোনো । আমার বাড়ির বারান্দায় কিছু চড়ুই পাখি বসে থাকে, 
আমি তাদের দিকে ময়দার গুলি ছুঁড়ে ছুঁড়ে দিই, তারা ভয়ে পালায় । জ্ঞানের অভাব। জ্ঞান থাকলে বুঝত, ওগুলো তাদের 
খাবার জিনিস, ভয় পাবার কিছু নয় । যেদিন সেই জ্ঞানোদয় হবে, সেদিন আর পালাবে না, খুঁটে খুঁটে খাবে । 

রামকৃষ্ণ বলেছিলেন, এ অতি তুচ্ছ সাংসারিক ছেঁদো জ্ঞান। 

, ডাক্তার বলেছিলেন, বেঁচে থাকার জন্যই এই জ্ঞানের দরকার । মানুষ তো বাঁচার জন্যই জন্মায় নাকি? ভক্তি দিয়ে 
বাচা যায় না'। জন্মাবার পর এই পৃথিবীটাকে ভালো করে চেনা জানার জন্যও যুক্তি আর জ্ঞানের দরকার । আর তোমরা 
কেবল ভক্তি নিয়ে চোখ বুজে বসে থাকতে বল ! - | 

রামকৃষ্ণ তখন তাকে সচ্চিদানন্দ সমুদ্রের কথা বোঝালেন। ভক্তি হিমে সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, 
আবার জ্ঞান সূর্যে সেই বরফ গলে । তবু সেই সাগর সাগরই রইল । 

সবাই যে রামকৃষ্ণকে প্রণাম করে তাতেও ডাক্তারের ঘোর আপত্তি। সব মানুষের মধ্যেই যদি নারায়ণ থাকে, তা হলে 
বিশেষ একজনকে অত টিপ টিপ করে প্রণামের কী দরকার ? যদি প্রণাম করতে হয়, সবাইকে করো । গিরিশকে তিনি 
অনেকবার ধমক দিয়ে বলেছেন, এমন ভালো লোকটার মাথা খাচ্চ কেন ? আর সব করো, কিন্তু ডু নট ওয়ারশিপ হিম 
আযাজ আ গড ! কেশব সেনের চ্যালারা এইভাবে তাকে নষ্ট করেছে। 

রামকৃষ্ণকে তিনি ধমক দিয়ে বলেছিলেন, ভাব হলে তুমি লোকের গায়ের ওপর পা তুলে দাও কেন ? সেটা মোটেই 
ভালো নয়। মানুষ না নারায়ণ ? 

1445515৮745 

ডাক্তার » ওটা যে ভালো নয়, এটুকু তো অন্তত বোধহয় ? | 

রামকৃষ্ণ বলেছিলেন, আমার ভাবাবস্থায় আমার কী হয় তা তোমায় কী বলব ? সে অবস্থার পর এমন ভাবি, বুঝি 
রোগ হচ্ছে ওই জন্য । ঈশ্বরের ভাবে আমার উন্মাদ দশা হয়। উন্মাদে এরূপ হয়, কী করব ? 

নরেন বলেছিল, সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি লাইফ ডিভোট করতে পারেন, শরীর অসুখ ইত্যাদি 
কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা, গ্রযানডেন্ট অফ অল সান্সেরস-এর জন্য ইনি হেল্থ রিস্ক করবেন না ? 

ডাক্তার গজ গজ করতে করতে বলেন, ঈশ্বরকে জানা এমন কি জরুরি দরকার ? যার যার কর্তব্য কর্ম করে যাওয়াই 
কি উচিত না ? যত রিলিজিয়াস রিফর্মার হয়েছেন, যিশু, চৈতন্য, বুদ্ধ, মহম্মদ শেষে সব অহঙ্কারে পরিপূর্ণ_-বলে, “আমি যা 
বললুম, তাই ঠিক !' এ কী কথা? 

আজ আবার মহেন্্রলাল এরকম কী প্রসঙ্গ শুরু করেন, তার জন্য সবাই উদ্বেগের সঙ্গে তাকিয়ে রইল। 

কিন্তু সকলকে অবাক করে দিয়ে মহেন্দ্রলাল নরম গলায় বললেন, কাল শেষ রাতে ঘুম ভেঙে গেল । ঝড় বৃষ্টি হচ্ছিল। 
তোমার কথা মনে পড়ে গেল। ভাবলুম, জানলা-টানলাগুলো ঠিক মতন বন্ধ করেছে কি না, তোমার যদি ঠাণ্ডা লেগে যায়_ 
তাই একবার দেখতে এলুম। | রি 

রামকৃষ্ণ সহাস্যে বললেন, ওমা, এ যে ভালোবাসার কথা গো ! তোমার মনে রং লেগেছে। তবে কি মেনেছ? 

ডাক্তার বললেন, না, সব মানিনি। তবে ভালোবাসা সব যুক্তিতর্কের বাইরে । তোমার টানে বারবার ছুটে আসি। 

তারপর ভক্তদের দিকে চক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, এরা অনেকেই আমাকে পছন্দ করে না, বুঝি । এক একদিন মনে 
হয়েছে, আমার কথা শুনে এরা আমায় জুতো মেরে তাড়াবে। 

রামকৃষ্ণ বললেন, সে কি ! এরা তোমায় কত ভালোবাসে । তুমি আসবে বলে বাসক-সজ্জা করে জেগে থাকে। 

ডাক্তার বললেন, আমার ছেলে_ আমার স্ত্রী পর্যস্ত__আমায় মনে করে হার্ড হার্টেড। শ্নেহ-মমতা শূন্য, কেন না আমার 
দোষ এই যে আমি ভাব কারুর কাছে প্রকাশ করি না। 

২৭২ 


গিরিশ বলল, মাঝে. মাঝে মনের কপাট খোলা তো ভালো। 
ডাক্তার বললেন, ওসব কথা থাক । একটু গান শুনি । নরেন গাইবে নাকি? 
রামকৃষ্ণও নরেনকে গান গাইবার জন্য ইঙ্গিত করলেন । আজ শুরু বেশ সুস্থ আছেন, তাই শিষ্যরা সকলেই উৎফুল্ল । 
নরেন গান ধরল : 

প্রভু ম্যয় গোলাম, ম্যয় গোলাম, ম্যয় গোলাম তেরা 

তু দেওয়ান, তু দেওয়ান, তু দেওয়ান মেরা। 

দো রোটি এক লেঙ্গোটি, তেরে পাস ম্যয় পায়া 

ভগতি ভাব আউর দে নাম তেরা গীবা... 
এর পর সে গাইল : 

নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপরাশি 

তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরিগুহাবাসী... 
গান শুনতে শুনতে মহেন্দ্রলাল এক 'র দিকে চেয়ে রইলেন। এক সময় রামকৃষ্ণ বিছানা ছেড়ে 
নামলেন মেঝেতে, হাত তুললেন নাচের ভ ৷ জন্য দিল হলে হেলাল প্রবল আপত্তি জানাতেন, সামান্য পরিরমেই 
রোগ বেড়ে যাবার সন্তাবনা । আজ কিন্তু কিছুই বললেন না। একটু নাচতে গিয়েই রামকৃষ্ণের ভাব সমাধি হল সামান্য 
সময়ের জন্য । 
ডাক্তারের চক্ষু দিয়ে জল গড়াচ্ছে । গলার কাছে যেন আটকে রয়েছে কিছু ৷ তিনি রুমাল বার করে মুখ মুছলেন। 
স্বাভাবিক হয়ে রামকৃষ্ণ বললেন, ও কি গো, তুমি কাদছ নাকি ? 
মহেন্্রলাল বললেন, ভালো গান শুনলে আমার বুকের ভেতরটা মোচড়ায় ৷ 
রামকৃষ্ণ কাছে এসে বললেন, তবে তো তোমার হয়ে এসেছে গো, তুমি মজেছ ! আমায় থ্যাস্ক ইউ দাও ! 
fe RUA Sd Sat ics OY. Uh Ll ke atk LLL LRT SLA: A 
কত কী শিখলাম ! 
সকলের কাছে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলেন মহেন্দ্রলাল। গিরিশও এলেন সঙ্গে সঙ্গে । উৎফুল্ল গলায় জিজ্ঞেস 
করলেন, আজ পরমহংসদেবকে কেমন দেখলেন ? সেভেন্টি ফাইভ পারসেন্ট বেটার, তাই না? 
মহেন্দ্রলাল গিরিশের কাধে হাত দিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন অপলক ৷ তারপর আস্তে আস্তে বললেন, ভালো নয়, 
ভালো নয়, অবস্থা একেবারে ভালো নয় ! 

চমকে উঠে বললেন, সে কি ! আপনার সব সময় উল্টো কথা। এখন তো অন্য সব ওষুধ বাদ দিয়ে আপনার 
ওষুধই খাচ্ছেন উনি । কত চাঙ্গা হয়ে উঠেছেন। দু'চার দিনের মধ্যে রাস্তায় বেরুতে পারবেন, এই আমি বলে দিচ্ছি। 
মহেন্দ্রলাল বললেন, তা যদি হয়, আমিই সবচেয়ে খুশি হব । কোন টানে বারবার ছুটে আসি, তা বোঝো না? উইল 
পাওয়ার আ্যাপ্রাই করে দেখো, যদি পার__ 
অন্য দিন মহেন্দ্রলাল সিঁড়ি দিয়ে সদর্পে দুপদাপ করে নেমে যান, আজ এক পা এক পা করে নামলেন, চলে যেতে 
যেন পা সরছে না। একেবারে নীচে গিয়ে মুখ ফেরালেন । অদ্ভূত বিষাদ মাখা সেই মুখ ! 
দুদিন পরেই রামকৃষ্ণের মুখ দিয়ে আবার রক্ত উঠল, রোগ যন্ত্রণা অসম্ভব বেড়ে গেল। ছটফট করতে লাগলেন 


য়। 

এ রকম শুরু, হবার ঠিক আগে তিনি মাস্টারকে বলেছিলেন, এত অবতার অবতার করেই অসুখটা বাড়িয়ে দিল। এ 
যেন নতুন বউয়ের ঘোমটা খুলে দেখানো । মাঝে বেশ সেরে এসেছিল, আবার রোগটা বেড়ে গেল। এখন গিরিশ হুজুগি 
করে ভালো হবার জন্য । এত বাড়িয়ে এখন আর কী হয়? 

একটু ভালো বোধ করলে তিনি শুধু নরেনকে ডেকে পাঠান । নরেনের সঙ্গে তার গুহ্য কথা হয়। নরেনের হাত ছুঁয়ে 
তিনি একবার বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি। 

নরেন নিস্তব্ধ হয়ে দাড়িয়ে তখনও ভাবছে, ইনি সত্যিকারের কে ! 

রামকৃষ্ণ বারবার নিজের অবতারত্ব অস্বীকার করলেও এই সময় বললেন, এখনও তোর জ্ঞান হল না ! সত্যি সত্যি 
বলছি, যে রাম, সে কৃষ্ণ, সেই ইদানীং এই শরীরে রামকৃষ্ণ _তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় ! 

রবিবার সকালবেলা বাগবাজারের রাখাল মুখার্জি নামে একজন দেখা করতে এল। পাক্কা সাহেবি কেতার মানুষ, সে 
কার কাছ থেকে শুনে এসেছে যে, পাঠার মাংস বা গুগলির ঝোলটোলে কিছু হবে না, মুর্গির জুস খেলে শরীরে বল আসবে । 
সে বারবার পিড়াপিড়ি করার পর রামকৃষ্ণ বললেন, খেতে আপত্তি নেই, তবে লোকাচার । আচ্ছা কাল দেখা যাবে । 

দুপুরবেলা ঘর যখন ফাকা, তখন সারদামণি সে ঘরে এলেন লক্ষ্মীমণিকে সঙ্গে নিয়ে। ওদের দেখেও রামকৃষ্ণ 
অনেকক্ষণ কথা বললেন না, চোখ খোলা, তবু যেন ঘুমঘোরে রয়েছেন। তারপর আস্তে আস্তে বললেন, এসেছ ? দেখ, 
আমি যেন কোথায় যাচ্ছি। জলের ভেতর দিয়ে ৷ অনেক দূর । 

সারদামণি হঠাৎ কাদতে শুরু করতেই তিনি বললেন, তোমার ভাবনা কী ? যেমন ছিলে, তেমনি থাকবে । আর এরা, 
নরেন, রাখালরা সব আমায় যেমন করেছে, তোমায়ও তেমন করবে। 

আবার বললেন, জান তো, আমি গোমড়া মুখ সহ্য করতে পারি না ! 

বিকেলবেলা আবার-প্রফুল্ল মুখে গল্প করতে লাগলেন কয়েকজনের সঙ্গে । দিব্যি হাসছেন, গল্প করছেন, তারই মধ্যে 
একবার আঁ আঁ শব্দ করে বলে উঠলেন, জ্বালা, জ্বালা, আমার দুটো পাশ একেবারে জ্বলে যাচ্ছে গো ! এই বুঝি শেষ? 

শশী ছুটে গিয়ে একজন স্থানীয় ডাক্তারকে ধরে নিয়ে এল । রামকৃষ্ণকে পরীক্ষা করতে করতে ডাক্তার আর কোনও 
কথা বলে না। 


প্রথম আলো (১ম)_-৩৫ ২৭৩ 


রামকৃষ্ণের বেশ জ্ঞান আছে। তিনি বলছেন, তীর প্রত্যেক শিরায় যেন গরম জলের পিচকিরি ছুটছে। ডাক্তারকে 
জিজ্ঞেস করলেন, সারবে ? 

ডাক্তার কোনও উত্তর দিতে পারে না। রামকৃষ্ণ পাশের এক ভক্তের দিকে তুড়ি দিয়ে বললেন, বলে কি গো? এরা 
এতদিন পরে বলে সারবে না ? মরি তাতে ভয় নেই, কিসে প্রাণবায়ু যায় বলতে পার ? 

কেউ কিছুই বলতে পারে না। ডাক্তার চলে যাবার পর রামকৃষ্তের ব্যথা যেন অনেক কমে গেল! তিনি বললেন, 
আমার খিদে পেয়েছে, খুব, পায়েস খাব! 

দুধ তার একেবারেই সহ্য হয় না, তাই ভাতের মণ্ড নিয়ে আসা হল তার জন্য । খেতে পারলেন না, সব মুখের পাশ 
দিয়ে গড়িয়ে পড়ে যায় । অথচ উদরে খিদে রয়ে গেল। তিনি বললেন, দেখ, আমার হাড়ি হীঁড়ি ডাল-ভাত খেতে ইচ্ছে 
করে। কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। 

দু'জন ভক্ত বড় তালপাতার পাখা নিয়ে বাতাস করতে থাকে, এক সময় রামকৃষ্ণ অন্যদিনের মতনই হরি ও তৎসৎ 
বলে ঘুমিয়ে পড়েন। অনেকে নিশ্চিন্ত হয়ে নীচে নেমে যায়। 

বেশ কিছুক্ষণ পরে লাটুর মনে হল, ঘুমের মধ্যেই গুরু কেমন যেন অস্বাভাবিক শব্দ করছেন। আবার সবাইকে ডাকা 
হল। রামকৃষ্ণ কিন্তু জেগে , ভক্তদের দেখে বললেন, খুব খিদে পেয়েছে যে ! খাওয়াবি না? 

তিনি জল পানও করতে পারছিলেন না, তুলো ভিজিয়ে তার মুখে দেওয়া হচ্ছিল। এ অবস্থায় তিনি আর অন্য কী 
খাবেন ? তবু আবার আনা হল ভাতের মণ্ড। এবারে কিন্তু তিনি দিব্যি খেতে লাগলেন, এক বাটি শেষ করে আর এক বাটি। 
নি ০7474777578 
রোগ ! 

আবার তিনি ঘুমিয়ে পড়লেন । লাটু আর শশী তার বিছানার দু'পাশে বসে রইল অতন্দ্র প্রহরীর মতন । রাত বাড়ছে, 
চারিদিক নিঝুম । দু'একটা শেয়ালের ডাক ছাড়া আর কোনও শব্দ শোনা যায় না। নীচতলার দানাদের ঘরেও আজ আর 
কোনও আওয়াজ নেই। 

রাত একটা বাজার কয়েক মিনিট পরেই রামকৃষ্ণ বিছানার একদিকে ঢলে পড়লেন, গলা দিয়ে একটা সরু শব্দ 
বেরুল। সারা গায়ের রোম খাড়া । ভাবসমাধির সময় এরকম হয়। অথচ শরীর যেন বেশি আড়ষ্ট । ভক্তরা এসে কেউ তার 
নাড়ি দেখতে লাগল, কেউ তাঁর নাকের সামনে হাত পাতল। প্রায় সকলেরই ধারণা হল, ঘুমের মধ্যে তার ভাবের ঘোর 
এসেছে, কিছুক্ষণ পরেই আবার জ্ঞান ফিরবে । শুধু নরেন কিছুক্ষণ তীর পা দু'খানি বুকে জড়িয়ে বসে থাকে, এক সময় পা 
দু'খানি আবার বিছানায় রাখল । তারপর দৌড়ে সে নীচে নেমে গেল । আর সে ওই ঘরে থাকতে চায় না। 

রাত শেষ হয়ে সকাল হল, খবর গেল চতুর্দিকে। অনেকেরই এখনও ধারণা, রামকৃষ্ণ সমাধিতে আচ্ছন্ন হয়ে আছেন। 
তারা কীর্তন গান করতে লাগল তার শরীর ঘিরে । গিরিশের দৃঢ় বিশ্বাস ছিল, তার গুরু ঈশ্বরের পূর্ণ অবতার, তিনি আবার 
উদ: মদ্যপান করে একেবারে 
মাতাল হয়ে থাকতেন । আজও র সেই রকমই বেসামাল অবস্থা, সেই অবস্থায় ধরে ধরে আনা হল তাঁকে । 

কেউ কেউ বলছে, মেরুদণ্ড এখনও উষ্ণ আছে, এখানে গাওয়া ঘি মালিশ করা দরকার । কেউ বলছে, চোখের পাতা 
একবার কাপল যেন। স্থানীয় চিকিৎসকরাও ঠিক কিছু বলতে পারে না। 

মহেন্দ্রলাল সরকারের কাছে লোক গেছে সকালেই । সব বৃত্তান্ত শুনেও তাঁর মুখে কিছু ভাবান্তর দেখা গেল না। তিনি 
তখুনি ছুটে যেতে পারবেন না, ডাফ স্ট্রিটে অতি সঙ্কটাপন্ন এক রোগিণী রয়েছে, তাকে আগে দেখে যেতেই হবে ।- . 

তিনি কাশীপুরে পৌঁছলেন বেলা একটায় । হাত দিয়ে ছোবারও দরকার হল না, রামকৃষ্ণের শরীরের দিকে তিনি 
কয়েক পলক চেয়ে রইলেন মাত্র । যেন তিনি আগে থেকেই জানতেন । প্রদীপ নিবে যাবার আগে যে একবার দপ করে 
জলে ওঠে, তা ওঁর শিষ্যরা সেদিন বোঝেনি। রামকৃষ্ণের শরীর বা পাশ ফেরা, পা দুটো গোটানো, চক্ষু খোলা, মুখটাও 
একটু খোলা । উনি বাচতে চেয়েছিলেন খুব, যেন এখনও সেই কথা বলতে চাইছেন। 

অবতার হোন বা যাই-ই হোন, স্বর্গ কিংবা পরলোকের প্রতি ওর কোনও টান ছিল না, এই ধুলোমাখা পৃথিবীটাকেই 
উনি ভালোবাসতেন । আরও কিছুদিন বেঁচে থাকার জন্য বড় ব্যাকুলতা ছিল ওই বুকে। 

মৃদু স্বরে মহেন্দ্রলাল বললেন, অন্তত বারো ঘন্টা আগে মৃত্যু হয়েছে। ক্যানসার রোগ আমাদের চিকিৎসার অতীত । 
চেষ্টার কোনও ক্রটি হয়নি। তোমরা শবদাহের সব ব্যবস্থা করো । 

পকেট থেকে একটা দশ টাকার নোট বার করে বললেন, তোমরা ওঁর শেষ যাত্রার একটা ছবি তুলে রেখো । এই নাও 
আমার পক্ষ থেকে কিছু। 

বেলা পীচটার সময় দোতলা থেকে রামকৃষ্জের দেহ নামিয়ে রাখা হল একটি পালস্কে। ধপধপে সাদা চাদর পাতা, 
অজস্র সাদা ফুলে সাজানো হল সেই পালঙ্ক, ভক্তরা গুরুর শরীরে মাখিয়ে দিল শ্বেত চন্দন। সারা দিন অসহ্য গুমোট গরম 
ছিল, এই সময় বৃষ্টি নামল বড় বড় ফৌটায়। স্বস্তি বোধ হল তো বটেই, কেউ কেউ ভাবল, এক মহাপুরুষের তিরোধানে 
স্বৰ্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। 

পরমহংসের কথা তো খুব বেশি লোক জানে না। সারা দিন ধরে-খবর ছড়ালেও তার শবানুগমনকারীর 

সংখ্যা বড় জোর দেড়শো, এঁদের মধ্যে কেশবচন্ত্রের ব্রাহ্ম দলের কয়েকজনও রয়েছেন । অন্য দুটি ব্রাহ্ম দল তাকে গুরুত্ব 
দেয়নি কখনও । অনেক হিন্দু সাধুর মৃত্যুতে এর চেয়ে অনেক বেশি সমারোহ হয়, হাজার হাজার মানুষ সমবেত হয়, সেই 
তুলনায় রামকৃষ্ণের শবযাত্রা অতি সাধারণ ব্যাপার । কিন্তু এই শবযাত্রার দলে রয়েছে এগারোজন যুবা, তাদের মধ্যে থেকে 
অন্তত একজনকে পেলেও অন্য সাধুরা ধন্য হতো । 
২৭৪ 


মিছিলের এক একজনের হাতে রয়েছে হিন্দু ধর্মের ব্রিশূল ও ওঁকার, বৌদ্ধধর্মের খুস্তি, মোহম্মদীয় ধর্মের অর্ধচন্দ্র এবং 
খ্রিষ্টধৰ্মের ক্রুশবাহিত পতাকা । রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ, এই শোকের সময়ও ভক্তরা তা ভোলেনি। 

যারা সাক্ষাৎ শিষ্য নয়, এমনও এসেছিল কিছু মানুষ । স্টার থিয়েটারের সমস্ত নট-নটী ও কলাকুশলী । বাংলা থিয়েটার 
০১১১৮2৮77৮১: BT LES 
রা ১১৮০7/4754/৯/547548758% 

শুনতে পায়নি। 


৬৩ & 


নিয়েছে নিজেকে । সে কিছুতেই বসন্তমপ্রীর কাছে যেতে চায় না, এমন 
করে। বসম্তমঞ্জরী নাকি ভব্রতের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল, ছারিকা প্রায়ই বলে এ কথা, কে জানে সে সত্যি কথা বলে 
কি না ! বসস্তমঞ্জরী কেন ব্যাকুল হবে ভরতের জন্য, ভরত তো তার কেউ নয়, একদিন মাত্র কয়েক মিনিটের জন্য দেখা 
হয়েছিল। বসন্তমঞ্জরী নাকি এ কথাও বলেছে, এর মধ্যে সে আবার স্বপ্নে দেখেছে ভরতকে । একটা প্রকাণ্ড জলাশয়, এপার 
ওপার দেখতে পাওয়া যায় না, নিকষ কালো জল, সেখানে ভরত আঁকুপাকু করতে করতে ডুবে যাচ্ছে, কাছাকাছি, কেউ 
নেই। হুঃ, স্বপ্ন ! স্বপ্নের আবার মাথামুণ্ড আছে নাকি ? আর যাই হোক, ভরত কখনও জলে ডুবে মরবে না, সে সাতার 
উল নার নোটে বাসার রা হন ররর রর 
বসম্তমঞ্জরী ! 

দ্বারিকা অবশ্য ইরফানকে কখনও বউবাজারের এ বাড়িতে নিয়ে যাবার জন্য জোর করে না। 

বৃষ্টির তোড়ে নিবে গেছে রাস্তার গ্যাসের বাতি, চারদিক ঘুটঘুত্টি অন্ধকার । এদিকে বড় বাড়ি বিশেষ নেই, সবই বস্তি ৷ 
বেশ খানিকটা দূরে শুধু একটি বাড়ি ঝলমল করছে অত্যুজ্বল আলোয় । বোধহয় ওটা বিয়েবাড়ি, ইদানীং ভায়নামো নামে 
কী একটা বস্তুর সাহায্যে বিজলি বাতি জ্বালানোর চল হয়েছে, ওতে বড় বেশি আলো । রর 

মদ্যপান একেবারেই ছেড়ে দিয়েছে ভরত, ইরফান কোনওদিনই স্পর্শ করেনি, তবে দু'জনেরই চুরুট সম্পর্কে দুর্বলতা 
আছে। দু'জনের মুখে চুরুটের আঁচ। রাস্তায় কিছুই দেখা যায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় মানুষের কলকলানি, ঘোড়ার 
গাড়ির কপাকপ শব্দ আর সহিসের চিৎকার । 

পরীক্ষার পরের ছুটির সময় ভবিষ্যতের চিন্তা সব সময় মাথা জুড়ে থাকে । ভরত এম এ ক্লাসে ভর্তি হবে ঠিক করে 
ফেলেছে, সেই সঙ্গে আইনটাও পড়ে রাখবে । কোনও চাকরির কথা এখন সে ভাবতেও পারে না। যতদূর সম্ভব সে 
পড়াশুনোই করে যাবে । ইরফানকে ফিরে যেতে হবে বহরমপুরে । সে এর মধ্যে বিয়ে করে ফেলেছে, তার স্ত্রী সন্তানসম্ভবা, 
এখন একটা সাংসারিক দায়িত্ব এসে পড়েছে তার ঘাড়ে । ইরফানের শ্বশুর বহরমপুর আদালতের পেশকার, তিনি ইরফানের 
জন্য সেখানে একটা কাজ ঠিক করে রেখেছেন। কিন্তু ইরফান ফেরার জন্য নয়, ছাত্রজীবন ছেড়ে যেতে কার মন 
চায় ? দ্বারিকা তাকে এ বাড়িতে আশ্রয় দেওয়ায় তার ব্যক্তিগত খরচ-পন্রের সমস্যা দূর হয়ে গেছে, তা ছাড়া অধ্যাপক 
ব্রাউন সাহেব ইরফানকে বিশেষ স্নেহ করেন, তিনি ইরফানের এম এ পরীক্ষার ব্যবস্থা করে দেবার আশ্বাস দিয়েছিলেন। 
কিন্তু শুধু নিজের ব্যবস্থা হয়ে যাওয়াটাই তো যথেষ্ট নয়, বাড়িতে সে টাকা পাঠাবে কী করে ? 

ইরফান. একটা দো-টানার মধ্যে আছে। তার বহুকালের বিশ্বাস ও সংস্কারে একটা প্রবল ধাক্কা লেগেছে। তার মূলেও 
রয়েছেন অধ্যাপক এডগার বি ব্রাউন সাহেব । অধ্যাপক ব্রাউন দর্শন পড়ান, খুব নর ও ছোটখাটো মানুষ, ভারতীয় 
ছাত্রদের সঙ্গে ভালো ব্যবহার করেন। ভদ্রলোক বিয়ে-থা করেননি, পড়া ও পড় তার নেশা । এই ধরনের শান্ত 
স্বভাবের মানুষরাই হঠাৎ এক একদিন সাঙ্ঘাতিক ক্রুদ্ধ হয়ে পড়েন, তখন আর তাদের হিতাহিত জ্ঞান থাকে না। এই দর্শন 
বিভীগেরই আর একজন অধ্যাপক জর্জ ও'কন্নোর ব্রাউন সাহেবের চেয়ে অনেক বেশি জনপ্রিয় । তীর লম্বা চওড়া চেহারা, 
সুবক্তা, পড়াবার সময় তার গলার আওয়াজ এমনভাবে ওঠা-নামা করে, যে তাকে একজন পাকা অভিনেতা মনে হয়। 
গোটা বাইবেলটাই তার মুখস্থ, যখন তখন যে-কোনও জায়গা থেকে উদ্ধৃতি দিতে পারেন। এই দুই অধ্যাপকের মধ্যে 
একদিন প্রবল ঝগড়া হয়েছিল, ঝগড়া করতে করতে দু'জনে অধ্যাপকদের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন বারান্দায়, তাদের 
চোখের দৃষ্টি এমনই যে, হাতে অস্ত্র থাকলে দু'জনে তখুনি ডুয়েল লড়ে যেতেন । দূর থেকে ছাত্ররা স্পষ্ট শুনেছে, ঝগড়ার 
মধ্যে ও'কন্নোর সাহেব দু'তিনবার স্কাউন্দ্রেল শব্দটি উচ্চারণ করেছেন এবং ব্রাউন সাহেব দাত কিড়মিড় করে 
বসেছেন, স্টুপিড, ব্লকহেড ! 
, প্রেসিডেন্সি কলেজের অধ্যাপকদের এরকম ব্যবহার কল্পনাই করা যায় না। এই ঝগড়ার সময় অন্য কোনও অধ্যাপক 
ওঁদের ছাড়িয়ে দেবার চেষ্টা করেননি, চুপ করে ছিলেন সবাই । ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল। 


২৭৫ 


শিক্ষা দফতরের অধিকর্তা জন রীড এসেছিলেন তদন্ত করতে ৷ দু'জনেই যদিও গালাগালি উচ্চারণ করেছিলেন, কিন্তু 
বিচারে দোষী সাব্যস্ত হলেন অধ্যাপক ব্রাউন। কারণ, ও'কন্নোর নাকি স্কাউদ্দ্রেল বলেছিলেন ডারউইন নামে একজন 
অনুপস্থিত সাহেবের উদ্দেশে, আর ব্রাউন গালাগালি দিয়েছেন সরাসরি তার সহকর্মীকে । ব্রাউনকে পনেরো দিনের জন্য 
সাসপেন্ড করা হয়, তারপর তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। 

আসল ঝগড়াটা কী কারণে হয়েছিল, তা ছাত্রদের মধ্যে জানে শুধু ইরফান-। একমাত্র সে-ই ব্রাউন সাহেবের বেন্টিস 
স্ট্রিটের বাড়িতে যাওয়া-আসা করে । ব্রাউন সাহেব প্রকৃত দার্শনিক, রাস্তা দিয়ে চলার সময়েও থাকেন অন্যমনস্ক, একদিন 
তিনি চুরুট টানতে টানতে হাঁটছেন, একটা রাস্তা পার হবার সময় মাঝ রাস্তায় তার চুরুট নিবে গেল, তিনি সেখানেই 
দাড়িয়ে চুরুট ধরাতে গেলেন, সঙ্গে সঙ্গে তার গায়ের ওপর হুড়মুড় করে এসে পড়ল একটা জুড়ী গাড়ি। বড় বড় আরবি 
ঘোড়ার পায়ের টাটে এই অবস্থায় মানুষ মরেও যায়, অধ্যাপক ব্রাউনেরও মারাত্মক কিছু ঘটতে পারত, কিন্তু দৈবাৎ সেই 
সময় ইরফানও পার হচ্ছিল সেই রাস্তা । সে বিদ্যুৎ গতিতে ব্রাউন সাহেবের দু'কাধ চেপে ধরে এনে, পীজা কোলা করে ছুটে 
চলে এসেছিল এক পাশে। 

প্রাণে বেচে গিয়ে একটু ধাতস্থ হবার পর ব্রাউন সাহেব ইরফানের আপাদমস্তক দেখলেন, ইরফান তার ছাত্র নয়, তিনি 
তাকে চেনেন না। তিনি একটা অদ্ভূত প্রশ্ন করলেন। ইরফানের চোখে চোখ রেখে তিনি খানিকটা কঠোর ভাবে বললেন, 
ইয়াংম্যান, নিজের প্রাণ বিপন্ন করেও তুমি আমাকে উদ্ধার করতে গেলে কেন ? আমি একজন ইংরেজ বলে? অন্য কোনও 
দিশি লোক হলে তুমি এতটা ঝুঁকি নিতে ? » 
সঙ্গে ঝাঁপিয়ে পড়েছি । আপনাকে আমি তখন চিনতেও পারিনি, স্যার । টা 

ব্রাউন সাহেব মাথা ঝাঁকিয়ে বললেন, উহ, ঠিক বিশ্বাসযোগ্য নয় । আমি আগে অনেকবার দেখেছি। এ দেশের কোনও 
লোক যখন বিপদে পড়ে, তখন অন্য কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। রাস্তার পাশে দাড়িয়ে দাড়িয়ে 
দেখে । আমি ইংরেজ, তুমি কি আমার কাছ থেকে কোনও পুরস্কার আশা করেছিলে ? 

এ ধরনের কথায় আহত বোধ করে ইরফান আর কোনও কথা না বাড়িয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছিল। তখন 
ব্রাউন সাহেব দ্রুত এসে তার একটা হাত চেপে ধরে বলেছিলেন, তুমি যখন আমায় এতটাই সাহায্য করলে, এরপর 
আমাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেবে না ? দেখছ না, আমার ঘাড়ে ও পিঠে গভীর ক্ষত হয়েছে, সেখান 
থেকে রক্তপাত হচ্ছে। 

তারপর থেকেই ব্রাউন সাহেবের সঙ্গে ইরফান বন্ধুত্ব । ইরফান প্রায়ই ব্রাউন সাহেবের বাড়িতে যায়, তিনি নিজের 
হাতে নানারকম রান্না করে ওকে খাওয়ান। এক আকস্মিক দুর্ঘটনার সূত্রে এই বন্ধুত্ব, তার ফলে ইরফানের মনোজগতে এক 
বিপর্যয় শুরু হয়ে গেছে, সে কথা সে অন্য কারুকে বলতে পারেনি এতদিন, আজ সে একা পেয়েছে ভরতকে। 

বারান্দায় রেলিংয়ে পা তুলে দিয়ে, চুরুট টানতে টানতে চুপচাপ বৃষ্টির কনসার্ট শুনছে ভরত। ইরফান এক সময় 
তাকে জিজ্ঞেস করল, ভরত, তুই চার্লস ডারউইনের নাম শুনেছিস ? 

ভরত ভুরু কুঁচকে একটু চিন্তা করে বলল, ছাপার অক্ষরে কোথাও নামটা দেখেছি। বোধহয় ইংলিশম্যান পত্রিকায় । 
উনি কি আমাদের কলেজে পড়াতে আসছেন? 

ইরফান বলল, না, না, উনি কখনও এ দেশে আসনেনি, মারা গেছেন বছর চারেক আগে। তিনি ছিলেন একজন 
বিজ্ঞানী 1, 

_ হঠাৎ সেই লোকটার কথা কেন? 

-__ গত এক মাস ধরে ক্রমাগত এই নামটা আমার মাথায় ঘুরছে । ডারউইন যা বলেছেন, তা যদি সত্যি হয়, তা হলে 
এতকাল ধরে আমরা যা সত্যি বলে জেনে এসেছি, তা সব মিথ্যে । 

-৮ কী বলেছেন তিনি? ৃ্‌ 

__ ডারউইন বলেছেন, এই যে জীবজগৎ, এই যে সব গাছপালা, পশু-পাখি, মানুষ, এর ১ 
আমরা মনে করি আল্লা, তোরা মনে করিস ভগবান আর খ্রিস্টানরা মনে করে গড । তিনিই I ডারউইন 
বলেছেন, কোনও পরমেশ্বরই এসব সৃষ্টি করেননি, প্রকৃতির সব কিছুই নিজস্ব সৃষ্টিই বিবর্তনবাদ নামে উনি একটা তত্ত্বের 
কথা বলেছেন, মানুষ ও প্রাণিজগৎ সেই বিবর্তনবাদের মধ্য দিয়েই চলেছে, সেখানে পরমেশ্বরের কোনও ভূমিকাই নেই । 

__ একটা কোন ছোটখাটো বৈজ্ঞানিক কিছু একটা তত্ব দিলেই তো মানতে যাব কেন? 

__ শুধু তত্ত্ব নয়, উনি প্রমাণ দিয়েছেন। এমন ভাবে প্রমাণ দিয়েছেন যে কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না। দেখ 
ভরত, এখন সাদা লোকদের রাজত্ব । তোর-আমার মতন হিন্দু-মুসলমানদের কোনও গুরুত্ব নেই, আমরা শক্তিহীন, 
খিি্টানরাই ছড়ি ঘোরাচ্ছে সারা পৃথিবীতে, আমাদেরও খ্রিষ্টানি বিশ্বাসকে ধ্রুব সত্য বলে মেনে নিতে হয়। সেই খ্রিস্টানদের 
মধ্যেও ডারউইন তত্ব নিয়ে দারুণ গণ্ডগোল শুরু হয়ে গেছে। ডারউইনের কথা মানতে গেলে বলতে হয়, বাইবেল মিথ্যে ! 

-আয! 

= বাইবেল কী আছে? ঈশ্বর প্রথমে এই পৃথিবীর সৃষ্টি করলেন। তারপর ছ' দিন ধরে এই পৃথিবীর যাবতীয় তরু- 


লব হতে যায বলা সমত কমই যতন বিছ ফর ৷ তাজ হত 
না? 


২৭৬ 


__যত্ত সব গাঁজাখুরি কথা । অবশ্য ওই পাদ্রিদের হিসেবও ভুল হতে পারে । 

__তাহলেই তো বাইবেলকে ভুল বলতে হয়। স্যার আমাকে বললেন, তোমাদের ইসলাম ধর্মের বয়েস তেরো শো 
বছর। হজরত মহম্মদ আল্লার বাণী প্রচার করলেন। সেই আল্লাও সর্ব শক্তিমান । মানুষের পাপ-পুণ্যের নিয়ামক । তা হলে 
তের শো বছর আগেকার মানুষগুলোকে সৃষ্টি করল কে, কিংবা এতদিন আল্লা কোথায় ছিলেন ? 

_ মানুষের বয়েস যদি বাইবেলের মতে পাঁচ হাজার আটশো নব্বই বছর হয়, তা হলে তো প্রথম চার হাজার বছর 
কোনও খ্রিস্টান ছিল না, খ্রিস্টানদের গডও ছিলেন না। কোথায় লুকিয়ে ছিলেন তিনি ? বৌদ্ধ ধর্ম আরও পুরনো । গৌতম 
বুদ্ধ জন্মেছিলেন প্রায় আড়াই হাজার বছর আগে, তার প্রমাণ আছে, হিন্দু ধর্ম তারও আগে, কারণ হিন্দ ধর্ম থেকে বেরিয়ে 
এসেই বুদ্ধ তার প্রচার করেছিলেন। 

_হিন্দু ধর্মও বা কত আগে ? বড় জোর ছ'সাত হাজার ৷ খ্রিস্টানদের মতে যখন পৃথিবীর সৃষ্টিই হয়নি, মানুষও 
জন্মায়নি, তখনও পৃথিবী দিব্যি আছে, হিন্দুরা এখানে গিসগিস করছে। চিনেম্যানরা আছে। আরব-পারস্যেও মানুষ আছে, 
সবাই পুতুল পুজো করছে। তারও হাজার হাজার বছর আগে মানুষ ছিল, তাদের কোনও ধর্মও ছিল না, ঈশ্বরও ছিল না। 

_ পাহাড়ের গুহায়, বনে জঙ্গলে মানুষ বাস করত । পাথরের অস্ত্র দিয়ে পশু শিকার করে আগুনে ঝলসে খেত। 
তাদের কোনও ভগবান ছিল না বোধহয়! আমারও তাই ধারণা । 

-_এই চার্লস ডারউইন ইংল্যান্ডের এক ডাক্তারের ছেলে । প্রথমে তিনিও ডাক্তারি পড়তে গিয়েছিলেন, মন বসেনি । 
তারপর তার বাবার ইচ্ছে হল, ছেলে পাদ্রি হোক, চার্লসকে তিনি ধর্মতত্ত্ব পড়তে পাঠালেন । এই সময়ে, ডারউইনের যখন 
বাইশ বছর বয়েস, তখন তিনি একটি জাহাজে ঘোরার আমন্ত্রণ পেলেন। বিটিশ সরকার এই সময় বিগ্ল নামে একটা 


অল্পবয়েসী ছোকরা আর নিতান্ত শখের বিজ্ঞানীকে বাছা হল কেন ? তার কারণ, জাহাজটা সমুদ্রে ভাসবে পীচ বছর ধরে, 

কোনও বিজ্ঞানীকেই.মাইনে দেওয়া হবে না । বিনা মাইনেতে কে যেতে চায় ! ডারউইন বড়লোক ডাক্তারের ছেলে... পাচ 

বছর ধরে, বহু দ্বীপ ঘুরে ঘুরে ডারউইন অনেক জন্তু-জানোয়ার, পোকা-মাকড়, লতা-পাতা সংগ্রহ করে আনেন। তারপর 

সেগুলো নিয়ে গবেষণা করতে করতে অনেক বছর পরে একটা বই লেখেন। বইটার নামটা খুব লম্বা, সংক্ষেপে বলা যায় 

‘দা অরিজিন অফ স্পিসিজ' । ব্রাউন স্যারের কাছে এই বইটা আছে । আমাকে পড়তে দিয়েছিলেন । তুই পড়ে দেখবি ? 
কী আছে সেই বইতে ? 

- সহজে বোঝা যায় না। মোট কথা, তার মধ্যেই রয়েছে বিবর্তনবাদের তত্ব । জন্তু-জানোয়ার, আর মানুষের চেহারা 
চিরকাল এক রকম ছিল না। পরিবেশ অনুযায়ী বদলেছে। অনেক প্রাণী হারিয়ে গেছে চিরতরে ৷ তোদের ভগবান, আমাদের 
আল্লা, খ্রিস্টানদের গড কিংবা কোনও ধর্মেরই সর্বশক্তিমান সৃষ্টার ইচ্ছেতে মানুষের সৃষ্টি হয়নি। বিবর্তনের ধাক্কায় মানুষ 
এসেছে বাদরের মতন এক প্রাণী থেকে । এই কথা বলাতেই তো ও'কন্নোর সাহেব আমাদের ব্রাউন সাহেবকে প্রায় মারতে 
গিয়েছিলেন। রি 

_ হ্যা রে, ইরফান, ব্রাউন সাহেব তো দর্শন পড়ান, তিনি বিজ্ঞান নিয়ে এত মাথা ঘামান কেন ! 

_ স্যার বলেন, এ যুগে বিজ্ঞান না পড়লে দর্শন, কাব্য-সাহিত্য কিছুই ঠিক মতন উপলব্ধি করা যাবে না। তাছাড়া 
ডারউইনের তত্ত্বে দর্শন নেই ? এই আমাদের জগৎ থেকে ঈশ্বরের ভূমিকা তিনি উড়িয়ে দিলেন একেবারে ! 

_ বাইবেল-বিরোধী কথা বলার জন্য গ্যালিলিওকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল । জিয়র্দানো ক্রুনো নামে আর 
ভে । ডারউইন সাহেব ঈশ্বরকে উড়িয়ে দিয়েও পার পেলেন কী করে ? কেউ তাকে খুন 
করতে যায়নি ! ঃ 

দেখ, চার্চের সেই ইনকুইজিশানের যুগ তো আর নেই। এটা আধুনিক যুগ । বিজ্ঞানের যুগ । এখন কেউ কারুকে 
পুড়িয়ে মারে না। বিজ্ঞানে নিছক বিশ্বাস কিংবা ভয়-ভক্তির কোনও স্থান নেই, স্বয়ং ঈশ্বরের আদেশ হলেও তা মানা হবে 
না, চাই যুক্তি এবং প্রমাণ। ডারউইনের ওপর প্রচুর লোক খড়গহস্ত হয়েছে, গির্জার পাদ্রিরা তাকে দু'চক্ষে দেখতে পারে 
না। তর্কাতর্কি, গালমন্দ হয়েছে প্রচুর, অধ্যাপক ও"কন্নোর যেমন এখনও গালাগালি দিচ্ছেন, কিন্তু পৃথিবীর আশি ভাগ 
বৈজ্ঞানিক ডারউইনের যুক্তি-প্রমাণ মেনে নিয়েছেন। বিজ্ঞানের জগতে একটা বিপ্রব এসে গেছে বলতে পারিস ! 
ডারউইনের বই হাজার হাজার সাধারণ মানুষও পড়ে, বাইবেল সম্পর্কে এতকালের বিশ্বাস অনেকেরই ভেঙে যাচ্ছে। 

- ইরফান, তোদের কোরান সম্পর্কে যদি কেউ বলত, তার মধ্যে ভুল আছে, তা হলে সেই লোকের অবস্থা কী হতো? 

-__-সে খুন হয়ে যেত ! আমাদের মুসলমানদের মধ্যে আধুনিক বিজ্ঞানী কোথায় ? তোদের হিন্দুদের মধ্যেও বিজ্ঞানী 
কতজন আছে ? আধুনিক বিজ্ঞানের কাছে তো আমরা শিশু। এখনও কতকগুলো অন্ধ বিশ্বাস আকড়ে ধরে বসে আছি। 
দেড় হাজার দু'হাজার বছরের পুরনো ধর্মগস্থের বাণীগুলোকে আমরা অমোঘ সত্য বলে মনে করি, সেই অনুযায়ী সমাজ 
চলে ! - 

এসব কথা তুই ব্রাউন সাহেবের কাছে শিখেছিস ? সে যাই হোক, এগুলো পশ্চিমি জগতের ব্যাপার, এসব কথা 
নিয়ে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন, ইরফান ? 

- কয়েকটা ব্যাপার আমার মাথায় এমন ভাবে গেঁথে গেছে যে ভুলতে পারছি না কিছুতেই । ডারউইন সাহেবের আর 
একটা তত্ত্ব হচ্ছে স্ট্রাগল ফর একজিসটেন্স ! পৃথিবীতে যত মানুষ জন্মায়, পঁচিশ বছরে তার সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। কোনও 
কোনও প্রাণীর বংশবৃদ্ধি এর চেয়েও অনেক বেশি । এইভাবে বাড়তে থাকলে সকলের খাদ্য জোটানো অসম্ভব, পৃথিবীতে পা 
ফেলারও জায়গা থাকত না। বন্যা, দুর্ভিক্ষ, মহামারি, ভূমিকম্প, যুদ্ধে বহু মানুষ ও প্রাণী মারা যায় । এর মধ্যে যারা বাচে, 


২৭৭ 


তারাই টিকে থাকে । সারভাইভাল অফ দা ফিটেন্ট ! সমস্ত প্রাণীর মধ্যে অবিরাম জীবনযুদ্ধ চলছে, যারা জয়ী হয়, শুধু 
তাদেরই অধিকার আছে এই পৃথিবীতে বেঁচে থাকার ৷ এটা ঠিক নয়? 

__ মনে তো হয় ঠিকই। ণ 

এর তাৎপর্য বুঝতে পারলি না ! তা হলে ঈশ্বর বা আল্লা যে পিতার মতন আমাদের রক্ষণাবেক্ষণ করছেন বলে 
এতকাল জেনে এসেছি, তাও ঠিক নয় ? মানুষের সৃষ্টির সঙ্গেও আল্লার কোনও সম্পর্ক নেই, মানুষের বাচা মরার সঙ্গেও 
আল্লার কোনও সম্পর্ক নেই। 

_ নাই বা থাকল, তা নিয়ে এত উতলা হবার কী আছে? AL 

__ তুই আমার বিপদ বুঝতে পারছিস না ভরত ! আমি ফিরে যাব মুর্শিদাবাদে, আমার নিজের সমাজে । সেখানে 
সবাই কোরান হাদিসের প্রতিটি বাক্য ধ্রুব সত্য বলে মনে করে। ভক্তি ভরে পাচ ওকত নামাজ পড়ে, রোজার মাসে 
সারাদিন মুখে এক ফোটা জল পর্যন্ত নেয় না। মৌলভি সাহেবের নির্দেশ সেখানে ইংরেজ সরকারের আইনের চেয়েও বড়। 
তার মধ্যে আমি থাকব কী করে ? আমার যে বিশ্বাস টলে গেছে। অবিশ্বাসের কথা আমি মুখ ফুটে বলতেও পারব না। 
তোদের হিন্দুদের মধ্যে তবু নাস্তিকের স্থান আছে, আমাদের সমাজ নাস্তিককে একেবারে সহ্য করে না। তোকে আমি যা 
বললাম, এসব কথা অন্য কারুর সামনে বলার সাহসও আমার নেই ! আমি এখন কী করি বল তো ? নিজের আত্মীয় 
স্বজনের মধ্যে গিয়ে সর্বক্ষণ মুখ বুঁজে থাকব ! } 

--তোকে এবার আমার কথা বলি, ইরফান ৷ হিন্দুর বাড়িতে জন্মেছি, চার পাশের মানুষজনকে দেখে দেখে আমার 
মধ্যেও সব রকম হিন্দু সংস্কার দানা বেঁধেছিল। ঠাকুর দেবতার মূর্তি দেখলে টিপ টিপ করে প্রণাম করতাম । তারপর 
আমার জীবনে একজন এলেন, আমার প্রথম শিক্ষক, আমার শ্রেষ্ঠ গুরু, পৃথিবীতে আমি তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, 
তার নাম ণ সিংহ । তিনি আমাকে একটু একটু করে বোঝালেন যে, এই যে সব দুর্গাঠাকুর, :শিব, বিষ্ণু, গণেশ, 
কালী এই সব ঠাকুরের মূর্তি, এর কোনও কিছুর মধ্যেই ঈশ্বরের প্রকাশ নেই'। সবই মানুষের কল্পনা, সেই কল্পনা দিয়ে 
মানুষ কতকগুলো পুতুল বানিয়ে পুজো করে। প্রথম যেদিন তিনি বলেছিলেন যে, মা কালীর মন্দিরের মা কালী জাগ্রত নন, 
শুধুই একটা পাথরের মূর্তি, সেদিন সেই অবিশ্বাস আমি সহ্য করতে পারিনি, মনে হয়েছিল যেন আমার মাথাটাই. ভেঙে 
চুরমার হয়ে যাবে । তারপর আস্তে আস্তে বুঝেছি, আস্তে আস্তে ভয় ভেঙেছে রহু যুপের-সংক্কার এক পুরুষে ভাঙা সহজ 
কথা নয়। 

- তোদের হিন্দুদের এই সব বিশ্বাসের থেকে কিন্তু ইসলাম অনেকখানি এগিয়ে । আমাদের পয়গম্বর এসে' বুঝিয়ে 
দিয়েছিলেন, পুতুল টুতুল পুজো করা অর্থহীন । আল্লা নিরাকার, বর্ণনার অতীত । তুই কিছু মনে করিস না ভরত, ছোটবেলা 
থেকেই হিন্দুদের এই মাটি-খড় দিয়ে মূর্তি বানিয়ে পুজো করা দেখলে আমার হাসি পেত। যেন বাচ্চাদের পুতুল খেলা । 
অথচ বয়স্ক মানুষরাও পূজো করতে গিয়ে কেঁদে ভাসায়। | 

__সব হিন্দুই পুতুল পুজো করে না । নিরাকার পরম ব্রহ্মের তপস্যাও বহু যুগ ধরে চলে আসছে। এখনকার ব্রাহ্মরা যে 
পরম ব্রহ্মের কথা বলেন, তার সঙ্গে তোদের আল্লা কিংবা খ্রিষ্টানদের গড়ের তেমন তফাত নেই। তিনজন তিনটে আলাদা 
ভগবান, অথচ প্রত্যেকেই একম্‌ অদ্বিতীয়ম্‌ বলে দাবি করা হয়, এটা একটা মজার ব্যাপার না ? ইরফান, আমি তোর ওই 
ডারউইন সাহেবের লেখা পড়িনি, কিন্তু আমারও ধারণা আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা থেকেই বুঝেছি, 
নিরাকার, রূপ-গুণের অতীত কোনও শক্তি যদি থেকেও থাকে, তার সঙ্গে মানুষের জীবনের একটা অভিজ্ঞতা থেকেই 
বুঝেছি, নিরাকার, রূপ-গুণের অতীত কোনও শক্তি যদিও থেকে থাকে, তার সঙ্গে মানুষের জীবনের কোনও সম্পর্ক নেই। 
তার জন্য মানুষের এত পুজো-আচ্চা, প্রার্থনা, কান্নাকাটির দরকার কী ? আমি কোনওদিন বাইরের কারুকে বলতে যাব না, 
শুধু তোকেই বলছি, এই যে নিরাকার কোনও শক্তিকে বহু মানুষ ঈশ্বর বলে বিশ্বাস করে, তার মধ্যে কিছুটা ভণ্ডামি থাকতে 
বাধ্য। সত্যিকারের নিরাকার কোনও কিছু কি মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব ? নিরাকারের কাছে প্রার্থনা ! আসলে এই 
নিরাকারেরও চোখ-মুখ-নাক আছে। সব ধর্মের এই নিরাকাররাই মাঝে মাঝে কথা বলেন, তিনি মানুষের পাপপুণ্য দেখতে 
পান। ব্রাহ্মরা তারত্বরে গান গায়, হিন্দুরা জোরে জোরে মন্ত্র পড়ে, তোরা আল্লা হো আকবার বলে ট্যাচাস কেন ? যার কান 
নেই, তাকে কিছু শোনাবার জন্য কি মুখে কিছু উচ্চারণের দরকার হয় ? আসলে কি জানিস, বিশ্বাসের কাছে সব মানুষই 
শিশু, আর শিশুদের পুতুল ছাড়া চলে না । সব ধর্মেই পুতুল আছে। খ্রিষ্টানদের পুতুল নেই ? যিশু, মা মেরি, দেবদূত, কত 
রকম সন্ত... তোদেরও পুতুল আছে... অত চমকে 3 কেন, তোরা মূর্তি বানাসনি বটে, কিন্তু মসজিদগুলো কী ? 
এতরকম সব কারুকার্য করা মসজিদ, নিরাকারের প্রার্থনার জন্য দরকার ? এগুলি কি নিরাকারের বাসস্থান, না পুতুলের 
খেলাঘর ? 

- সর্বনাশ ! ভরত, তোর মুখে তো আমি এরকম কথা কখনও শুনিনি ! 

__হুঠাৎ বলে ফেললাম । বলা উচিত না বোধহয় । বৃষ্টির দিনে কাছাকাছি কেউ নেই, আর কেউ শুনবে না, তাই মুখে 
এসে গেল। তবে কি জানিস, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঈশ্বর বিশ্বাস নিয়ে মেতে আছে, তাদের এই কথায় উড়িয়ে 
দেবার অধিকার তোর-আমার নেই ! বিশ্বাসে-শ্রদ্ধায়-ভক্তিতে কেউ যখন নিমগ্ন থাকে তখন তাকে দেখতে বড় ভালো 
লাগে। চোখ বুজে কেউ ধ্যান করছে, এই দৃশ্যটা দেখলে আমার এখনও শ্রদ্ধা হয়, সে যারই ধ্যান করুক না কেন ! 
নাস্তিকদের কোনও রূপ নেই, নাস্তিকরাও এক ধরনের নিরাকার । 

... বৃষ্টি থেমে এসেছে, এখন আর শব্দ নেই, বাতাসে উড়ছে জলকণা । রাস্তায় জল দাড়িয়ে গেছে ভরতকে হেঁটে ফিরতে 
হবে, সে উঠে দীড়িয়ে বলল, খিদে পেয়ে গেছে রে, ইরফান ! 

ইরফান বলল, সব কিছু রান্না করাই আছে, গরম করে নিতে হবে। চল পাকের ঘরে, দু'জনে হাত লাগালে তাড়াতাড়ি 
হয়ে যাবে। 


২৭৮ 


এ বাড়িতে একজন রান্নার ঠাকুর নিযুক্ত আছে, কিন্তু ছুটিতে প্রায় সবাই বাড়ি চলে গেছে বলে সেও ছুটি নিয়েছে। 
ইরফানই এখন কাজ চালিয়ে দেয়। ছাত্রদের হস্টেলগুলিতে জাতপাতের কত রকম বিচার, কিন্তু এ বাড়িতে সেসব নিয়ম 
কেউ মানে না। দ্বারিকা এমনিতে গোঁড়া হিন্দু হলেও যেহেতু ইরফান তার বন্ধু, সেইজন্য ইরফান সম্পর্কে তার কোনও 
শুচিবাই নেই । অবশ্য আগে থেকেই দ্বারিকা নিষিদ্ধ মাংস ভক্ষণ করে। 
48977758775 

করছেনারে! 

ভরত. হাসতে হাসতে বলল, কী কুক্ষণেই তুই ব্রাউন সাহেবকে দুর্ঘটনা থেকে বাচাতে গেলি, তারপর ডারউইন 
সাহেবের খপ্পরে পড়লি ! বাড়িতে তোর নতুন বউ, সেখানে গেলে বিবর্তনবাদটাদের কথা তোর মাথা থেকে ঘুচে যাবে। 
নামাজ পড়বি, রোজা রাখবি, মিশে যাবি সকলের সঙ্গে ৷ নাস্তিক হয়ে একা থাকতে যাবি কেন ! গ্রামের জীবনের নিঃসঙ্গতা 
বড় ভয়ংকর। 

ইরফান হফাৎ ঘুরে দাড়িয়ে ভরতের একটা হাত চেপে ধরে বিহ্বল গলায় বলল, ভরত, ভরত, আমি যদি হঠাৎ পাগল 
হয়ে যাই ? মাথার মধ্যে যেন আমার ঝড় বইছে সর্বক্ষণ, এক এক সময় চক্ষে অন্ধকার দেখছি ! 

ভরত বলল, ডারউইন সাহেবের বইখানা এনে তুই উনুনে গুজে দে। ব্রাউন সাহেবের কাছে আর কক্ষনও যাবি না। 
পাগল হয়ে যাওয়ার চেয়ে বিশ্বাসী, ভক্ত হয়ে থাকা অনেক ভালো । বাচতে হবে তো, বেঁচে থাকাটাই বড় কথা ! 


০ ৪৬৪ & 


এক হাঁটু জল ঠেলে ঠেলে বাড়িতে ফিরতে লাগল ভরত । ইরফান তার সঙ্গে আসতে চেয়েছিল, ভরত রাজি হয়নি। 
ইরফান এমন প্রস্তাবও দিয়েছিল যে, ভরতের আর রাত্রে ফেরার দরকার কী, সে তো মানিকতলার বাড়িতে থেকে গেলেই 
পারে। ইরফান খুবই বিভ্রান্ত অবস্থার মধ্যে আছে, সে একা থাকতে চাইছিল না। কিন্তু নিজের বাড়ির বালিশটির ওপর 
ভরতের খুব মায়া, সেখানে মাথা না দিলে তার ঘুম আসে না। কেউ যখন বলে, ভরত, তোর জন্যে তো বাড়িতে কেউ 
অপেক্ষা করে নেই, তখন তার উত্তরে ভরতের বলতে ইচ্ছে করে, কেন, আমার বালিশটা যে অপেক্ষা করে আছে ! 

অন্ধকারেও ভরতের কোনও অসুবিধে হয় না। রাস্তা তার চেনা । হেদোর পাশ দিয়ে চলে যাবে । এই সময়টায় 
মাতালের খুব উপদ্রব হয়। মানিকতলা বাজারের কাছে মাতাল থাকে অনেক, এক একটি মাতালের আবার বিচিত্র সব 
বাতিক। কেউ কেউ পয়সা কেড়ে নেয়, কেউ কেউ পয়সা দিতে চায় । একদিন এই রাস্তায় একটি মাতাল ভরতকে জোর 
শালা খাবি না, আমি মাতাল হব, আর তুই শালা কেন সাধুপুরুষ হয়ে থাকবি ! 

বৃষ্টির পর ঠাণ্ডা হয়ে গেছে বাতাস । এখনও তারা ফোটেনি অবশ্য, আকাশ যেন একটা পাতলা চাদরে ঢাকা । কোনও 
বাড়িতেই আলো নেই, নগরীর অস্তিত্বই যেন মুছে গেছে। ভরত গুনগুন করে গান গাইতে লাগল । তার গানের গলা নেই, 
কিন্তু একলা গাইতে ক্ষতি কী ! একলা থাকলে আর একজনের কথাও খুব মনে পড়ে । সে যেন এখন ভরতের পাশে পাশে 
হাটছে। ভরতের চিঠির এখনও উত্তর আসেনি, এদিকে বাণীবিনোদ গেছে চন্দননগরে । 

বাড়ি ফিরে হারিকেনটা জ্বালল ভরত । আজ আর রান্নাবান্নার পাট নেই । তবু এখনও শুয়ে পড়তেও ইচ্ছে করছে না। 
ইরফানের সঙ্গে নিরিবিলিতে সে আজ যে-সব কথা আলোচনা করেছে, সেসব কথা সে আগে কোনও দিন মুখ ফুটে 
বলেনি । এরকম চিন্তার কোনও ভাষাই ছিল না তার । আজ যেন হঠাৎ বেরিয়ে এল। 

রাস্তায় ভরতের বাড়ির সামনেই শোনা গেল দু'জন মাতালের জড়ানো গলার হল্লা ৷ ভরত বারান্দা দিয়ে একটু উকি 
মেরে দেখল, দু'জনেরই বেশ মার্কা চেহারা, স্থলিত পায়ে হাটছে। ভরত আর একটু দেরি করলেই ওদের পাল্লায় পড়ে 
যেত। রাস্তিরবেলা মাতালরা যখন নিরীহ মানুষদের ধরে টানাটানি করে, তখন সাহায্যের জন্য: কেউ এগিয়ে আসে না। 
কোতোয়ালির পাহারাওয়ালারা পথে পথে টহল দেয় বটে, মাণ্তাল দেখলে তারা বেদম পেটায়, কিন্তু তারা এরকম গলিতে 
ঢোকে না। 

ছাদের কার্নিস দিয়ে একটা বেড়াল ম্যাও ম্যাও করে ঘুরছে। পাশের বাড়ির মাচার ওপর পায়রারা ঝটপটিয়ে উঠছে 
সেই ডাক শুনে । বেড়ালটা প্রায়ই বাঁশ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কোনও লাভ নেই, পায়রাগুলো হুস করে উড়ে 
যায়। রাত্রির আকাশে ঘুরপাক খায় তারা । বেড়ালটা ব্যর্থ আক্রোশে গজরাতে থাকে, যেন সে বলতে চায়, কেন তার ডানা 
নেই? বেড়ালটার এই ধরনের দৃষ্টতা পছন্দই করে ভরত, কারণ তাতে পায়রাগুলো ওড়ার দৃশ্য সে উপভোগ করতে পারে। 
রাত্তিরবেলা তারা ডাকে না, শুধু নিঃশব্দে উড়তে থাকে । আজকের রাত অন্ধকার, কিন্তু জ্যোৎস্না রাতে এক গুচ্ছ পায়রা 
যখন ঘুরে ঘুরে ওড়ে, তখন যেন এক অলৌকিক মায়ার সৃষ্টি হয়। 

বিছানা একেবারেই টানছে না ভরতকে । একটুক্ষণ সে চুপ করে বসে চুরুট টানল, তারপর তার ইচ্ছে হল চা বানিয়ে 
খেতে । এর আগেও কয়েকবার মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে চা বানিয়ে খেয়েছে, অপূর্ব স্বাদ পাওয়া যায় তখন। 

ধরাবার আগেই ভরত একটা বেশ বড় ধরনের ঘোড়ার গাড়ির শব্দ পেল রাস্তায় এবং গাড়িটা যেন এ বাড়ির 

দরজার সামনেই থামল । তারপরই একজন কেউ গর্জন করার মতন ডাকল, ভরত ! ভরত ! দরজা খোল ! 

সেই ডাক শুনে ভরত কেঁপে উঠল । এত রাতে তাকে কে ডাকতে আসবে ? এ কণ্ঠস্বর তো দ্বারিকার নয় ! বারান্দা 
দিয়ে ঝুঁকে সে জিজ্ঞেস করল, কে? 


২৭৯ 


ঘোড়ার গাড়ি থেকে নেমে একজন দীর্ঘকায় মানুষ দাড়িয়ে আছে, ওপর থেকে চেনা যাচ্ছে না। সেই ব্যক্তি ওপরের 
দিকে মুখ তুলে বলল, দরজা খুলে দে ! 

ভরত এবার ছুটে নেমে এল সিঁড়ি দিয়ে । একতলার কোলাপসিব্ল গেটের চাবিটা পাশের দেওয়ালেই ঝোলে। গেট 
খুলে বাইরে এসে দেখল, পুরোদস্তুর সাহেবি পোশাক পরা শশিভৃষণ, হাতে একটা ছড়ি, অসহিষ্ণু এক সৈনিকের মতন 
ছটফট করছেন। ভরতের মুখের দিকে তিনি চেয়ে রইলেন কয়েক পলক, তারপর গাড়ির দিকে মুখ ঘুরিয়ে বললেন, নেমে 
এসো! 


বুকের কাছে হাত দুটি জড়ো করে গাড়ি থেকে নামল এক রমণী, রাস্তায় আলো নেই, সে রমণীও মুখ নিচু করে 
আছে, তবু শুধু শরীরের রেখা দেখেই ভূমিসৃতাকে চিনতে তার এক মুহূর্ত ও দেরি হল না। 

তলোয়ারের ভঙ্গিতে হাতের ছড়িটা তুলে শশিভৃষণ বললেন, ওপরে চল ! 

সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দু'বার হৌচট খেলেন শশিভৃষণ, বিরক্তিতে গজগজ করতে লাগলেন এবং ওপরে এসে যদিও 
দেখলেন যে একটা হারিকেন জ্বলছে, তবু বললেন, আলো জ্বালিসনি কেন? 

ওই হারিকেন ছাড়া ভরতের ঘরে আর কোনও বাতি নেই। সে শিখাটা উক্কে দিল অনেকখানি, তারপর হারিকেনটা 
উঁচু করে তুলে ধরল প্রথমেই তার নজরে পড়ল, ভূমিসৃতার কপালে একটা ব্যান্ডেজ বাধা, তার এক পাশ এখনও রক্তে 
ভেজা। 

সাজ্ঘাতিক কিছু একটা ঘটেছে, এই আশঙ্কায় ভরতের মুখ দিয়ে একটা শব্দও বেরুল না। 

শশিভূষণ মেঝেতে পাতা মাদুরের একটা ধার ছড়ির ডগা দিয়ে সরিয়ে দিলেন, সেটা যেন অতি নোংরা পদার্থ এই 
ভাবে জুতোপরা পা দিয়ে ঠেলে দিলেন আরও খানিকটা । তারপর শান্ত গন্তীর গলায় বললেন, রেখে গেলাম তোর কাছে। 
এখন তোরা যা খুশি কর। আমি আর কোনওদিন দেখতে আসব না। আমার সঙ্গে তোদের আর কোনও সম্পর্ক থাকবে না। 


রক্ষিতা নয়... অন্য কারুর আপত্তি আমি গ্রাহ্য করতুম না, মন ঠিক করে ফেলেছিলুম আমি আবার সংসারী হব... অকৃতজ্ঞ, 

ভূমিসৃতা মুখ তুলে আস্তে আস্তে বলল, ওঁর দোষ নেই, সব দায় আমার * 

শশিভূষণ বললেন, তোমার কোনও কথা আর আমি শুনতে চাই না 

তিনি এমন ভাবে মুখটা বাঁকিয়ে রইলেন, যেন তিনি ভূমিসূতাকে দেখতেও চান না। তার সমস্ত মুখে যন্ত্রণার রেখা। 
তিনি ভরতকে বললেন, তোর চালচুলো নেই, তুই ওকে খাওয়াতে পারবি ? মহারাজ ওর খোজ করবেনই, তোর কথা যদি 
সি বত 05571755855%0590 
তোদের নিয়তি তোরা বুঝবি, আমি তো দেখতে আসব না, এই শেষ ! 

ভরত বলল, স্যার, আপনি বসুন, দয়া করে বসুন। 

শশিভুণ কয়েক পলক স্থির চোখে চেয়ে রইলেন ভরতের দিকে । তারপর দু*দিকে মাথা নাড়তে নাড়তে বললেন, না, 
বসব না, তোর এখানে নিশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে । আর কোনওদিন... না না, আমি আর তোদের মুখ দেখতে চাই 
না, সব শেষ, তোরা বাঁচিস বা মরিস, তাতে আমার কিছু আসে যায় না ! 

ভরত এবার শশিভূষণের পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বল্ল, স্যার, আপনাকে একটু বসতেই হবে, আমি কিছুই জানি না। 

দ্রুত সরে গিয়ে শশিতৃষণ রর কণ্ঠে বললেন, আমাকে ছুবি না ! হারামজাদা ! আমার সঙ্গে ততামি, মাথা গুঁড়ো করে দেব! 

ভরতকে সত্যি সত্যি মারার জন্য তিনি ছড়িটা একবার তুললেন । তার সারা শরীর কীপছে। 

তারপর আস্তে আস্তে ছড়িটা নামিয়ে নিয়ে ক্লান্ত ভাবে একটা দীর্ঘশ্বাস ফেললেন । আস্তে আস্তে বললেন, নাঃ, আর কী 
হবে, আমি এবার যাই !... ওর যে মাথা ফেটে গেছে, আমি কিন্তু ওকে মারিনি... ও বারান্দা দিয়ে লাফিয়ে পালাতে 
গিয়েছিল... আমি কি ওকে জোর করে বন্দী করে রেখেছিলুম ? শশিভৃষণ সিংহ জীবনে কারুর ওপর জোর করেনি, আমি 
শুধু চেয়েছিলুম... থাক, আর থাক, সব কথা শেষ হয়ে গেছে... 

শশিভূষণ ঝট করে ঘর থেকে বেরিয়ে গেলেন, সিঁড়িতে ধুপধাপ শব্দ শোনা গেল। তারপর জুড়িগাড়ির ঝমঝম শব্দ 
একটু একটু করে মিলিয়ে গেল দূরে । 

ভরত কান পেতে শুনতে লাগল সেই শব্দ। যেন সেই শব্দের সঙ্গে তার হৎস্পন্দনের যোগ আছে। 

দুটো ঘরের মাঝখানের একটা মোড়ার ওপর বসেছে ভূমিসৃতা । থুনিতে দুই হাতে তালু, সোজা চেয়ে আছে ভরতের 
দিকে, এ ঘরের একটিমাত্র চেয়ারে না বসে, পেছনটা ধরে নিঃশব্দে দাড়িয়ে রইল ভরত । এটা যেন তার বাড়ি নয়, অচেনা 
কোনও গৃহে হঠাৎ ঢুকে পড়েছে, কোনও কথা খুঁজে পাচ্ছে না। 
২৮০ 


দু'জনে তাকিয়ে রইল শুধু । ওরা সামনাসামনি কথা বলার সুযোগ পেয়েছে খুব কমই, মনে মনেই দু'জনে দু'জনের 


এসেছে। 
এক একটা মিনিট কাটছে, না এক একটা যুগ? 
একটা ফর ফর শব্দ শুনতে পেল ভরত । বেড়ালটা সক্ষম হয়েছে পায়রাগুলোকে উড়িয়ে দিতে । অন্য দিন ভরত 
ঠা শত ত ত বাদ ত যম কিছ থা আগত দলা যা ছা 
আমরা রাত্রির আকাশে পায়রার ওড়াওড়ি দেখি 
সে চেয়ে রইল ভূমিসূতার দিকে । দু'জনের চোখে চোখ, কিছু ভরত ভুমিসৃতার চোখের ভাষা পড়তে পারছে না, তার 
EE EEE ae 
উচিত, তাই ভরত অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল, তুমি চা খাবে? 
কন ভি তাস ০৭ 
ছি তলত 
মতন সকলেরই যে মাঝরাত্তিরে চা খেতে ভালো লাগবে তার কোনও মানে নেই । ভরত সেটা বুঝে মাথা 
উল রিতা লেদার একট ধা অনায়াযেই জিজেন কনা এত রায়ে। 
সে বলল, তোমার মাথায় চোট... খুব বেশি লেগেছে? 
ভূমিসৃতা এবারও বলল, না। 
তারপর সে উঠে দীড়াল। হারিকেনটা তুলে নিয়ে ভেতরের ঘরটা দেখল রান্নাঘরের কাছে এসে উঁকি মারল, সেখান 
থেকে কল-পায়খানা ঘরে, কিন্তু ব্যবহার করার জন্য নয়, ভরতের ক্ষুদ্র বাসাবাড়িটা সে দেখে নিচ্ছে। ফিরে এসে হাট করে 
NN TT RT RR TET 
ভরত বলল পুরায় ? 
তা বলল সা, আমি যেতে চাইনি। ওখানে সবাই বলল, িপুরায় একবার গেলে আমার আর ফেরার আশা ছিল না। 
বলল, রাজবাড়িতে একবার ঢুকলে কোনও মেয়ে আর বেরুতে পারে না। 
ভরত কোনও কথা খুঁজে পাচ্ছিল না বুঝেই সূতা তাকে কথা বলানোর দায়িত্ব নিয়েছে। ভরতের সারা শরীর 
এখনও আড়ষ্ট, ভূমিসূতা অনেক স্বাভাবিক হয়ে গেছে। আচল দিয়ে সে মুখ মুছুল। তারপর বলল, রাজবাড়িতে থাকতাম 
কিনা জানি না। মহারাজ আমাকে রোজ গান শোনাবার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন । 
ভরত বলল, যে সবাই রাজবাড়ির মধ্ই থাকে। তুমি যেতে চাওনি, মহারাজ তা শুনে রাগ করেননি? 
আমার মাস্টারমশাই কী বলেছিলেন? 
ভি রে রা বল ত যতে খৰ 
করতে চেয়েছিলেন । আমাকে উনি বিয়ে করে অন্য জায়গায় নিয়ে গেলে মহারাজ আর রাগ করবেন না বলেছিলেন । আমি 
CELT ETT UR TT 
শুনতে পাই না। 
ভরত এবার চেয়ারটায় বসে দু'হাতে মুখ চাপা দিল। 
আবার বৃষ্টি নেমেছে। ঝড়ো হাওয়াও বইতে শুরু করেছে নতুন করে। বারান্দার দরজা দিয়ে বৃষ্টির ঝাপটা এসে 
খত বম ভিত যব তে মন৷ 


বলল, বৃষ্টিতে সব ভিজে যাবে দরজা বন্ধ করে দেব? 
5 ভরত এক সদ্য সর্বস্বান্ত মানুষের মতন গলায় বলল, ভূমি-_ 
ভূমিসূতা ঘুরে দীড়াল। 
1887 চিঠির উত্তর লিখে রেখেছিলাম কী পাঠাব... পুরুতমশাইয়ের 
বলল আপনার ৷ কী করে কাছে যেতে 
হক ন ই কৰছিল যেভাবেই হোক, আমি নিজেই চলে আসব । আমার ওখানে আর থাকতে একটুও 
না। 
বলল, ভূমি... আমি মাসের পর মাস ভেবেছি তোমাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে আনব, আমি তোমাকে 
কথা দিয়েছিলাম কিনু হঠাৎ এ কী হয়ে গেল আমার মাথা ছিড়ে যাচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। 
ভূমিসৃতা নিজের মাথার ব্যান্ডেজটা খুলে ফেলতে লাগল । 
ভরত প্রবলভাবে মাথা ঝাকাতে ঝাঁকাতে বলল, না, না, এ হয় না, হয় না ! ভূমি, মাস্টার মশাইয়ের কাছে আমি ' 
কতখানি খণী, তা তোমাকে বোঝাতে পারব না। উনি দয়া না করলে আমি বেঁচে থাকতাম না। আমার ওপর এমন রেগে 
গেছেন দেখে কত কষ্ট হচ্ছিল, ভা 
করেছেন, বিয়ে করতেও চেয়েছিলেন, তারপর আমি, না না, হয় না, কিছুতেই হয় না। তুমি কেন এখানে এলে? 
ভূমিসূতা বলল, আপনি যদি চিঠি না লিখতেন,... তাহলেও আমি ওঁকে বিয়ে করতাম না। আমি কারুর দয়া চাই না। 


ভরত বলল, দয়া নয়, ভুমি, তুমি মাস্টারমশাইয়ের ক' কথা শুনে বুঝতে পারলে না ? উনি তোমাকে ভালোবেসেছেন। ওর 
মুখে আমি কখনও কোনও স্ত্রীলোক সম্পর্কে কথা শুনিনি, উনি বিয়ে করবেন না ঠিক করেছিলেন 
ভূমিসৃতা বলল, আমি দিনের পর দিন অপেক্ষা করেছি। জানতাম, আপনার কাছ থেকে ডাক আসবেই... 
ভরত বলল, আজ তুমি এলে, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হতে পারত, কিন্তু মাস্টারমশাই তোমাকে 
চেয়েছেন, উনি খুব আঘাত পেয়েছেন, তারপরেও আমি কী করে... 
চোখ জুনে ঢু করে রইল এবটুকষণ। যাদের আলিঙ্গনাবন্ধ হবার কথ ছিল, তারা এক পাও কাছে এগোয়নি। দু'জনের 
|| 


প্রথম আলো (১ম) ৩৬ ২৮১ 


একটু পরে ভরত অসহায় ভাবে বলল, এখন আমি কী করি? 

ভরত বলল, তোমার কপালে লেগেছে, আমার কাছে কোনও ওষুধ নেই। 

ভূমিসৃতা বলল, লাগবে না। 

সব দুর্বলতা ঝেড়ে ফেলে ভরত চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজার কাছে তার চটি জোড়া পায়ে গলিয়ে নিল, দৃঢ় গলায় 
বলল, আমাদের এভাবে থাকা চলে না। তুমি কি পাগল, মান্টারমশাই তোমাকে বিয়ে করতে চাইলেন, তবু তুমি তার মনে 
দুঃখ দিয়ে চলে এলে ! মাস্টারমশাইয়ের অভিশাপ নিয়ে আমি সারা জীবন তোমার সঙ্গে... তা কখনও হয় ? আমার 
চালচুলো নেই, পৃথিবীতে কেউ নেই, উনি আমার মাসোহারা বন্ধ করে দিলে আমাকে হন্যে হয়ে চাকরি খুঁজতে হবে... উনি 
তোমাকে কত আদর যত্বে রাখবেন, তুমি সুখী হয়েছ দেখলেই আমার আনন্দ হবে । আমি কালই তোমাকে মাস্টারমশাইয়ের 
কাছে ফেরত দিয়ে আসব। 

ভূমিসৃতা আর কোনও কথা না বলে দেয়ালের এক কোণে জড়সড় হয়ে দাড়াল। - 

ভরত বলল, ও ঘরে বিছানা পাতা আছে । তুমি শুয়ে থাকো । আমি আমার এক বন্ধুর. বাড়িতে চলে যাচ্ছি। আমরা 
দু'জনে এখানে রাত কাটাইনি, একথা বললে মাস্টারমশাই নিশ্চয়ই বিশ্বাস করবেন । উনি কত বড় একজন মানুষ, আমার 
ওপর রাগ করে থাকতে পারবেন না। 

মস রা রা ক 
আছে, তেষ্টা পেলে খেও। আমি কাল সকাল-সকাল চলে আসব । তার আগে যদি ইচ্ছে হয়, চা বানিয়ে পারো । উনুন 
ধরাবার জন্য ঘটে আছে, দেশলাই রাখা আছে তাকে । দুধ অবশ্য পাবে না, দুধ নিয়ে আসব আমি । ছাদে ঘটর ঘটর শব্দ 
হতে পারে, তাতে ভয় পেও না, বড় বড় ইদুর টি 

দরজা খুলে বেরুতে গিয়েও আবার ফিরে এল ভরত । ভূমিসূতা একই রকম ভঙ্গিতে দাড়িয়ে আছে। দৃষ্টি মাটির দিকে। 
একটুক্ষণ চুপ করে রইল ভারত । তার বুকের ভেতরটা যে কঠিনভাবে মুচড়ে রক্তপাত হচ্ছে, তা কেউ বুঝবে 
না। তার দু'চোখের নীচে ঝাপটা মারছে সমুদ্রের ঢেউ । সে কাতর গলায় বলল, আমাকে ভুল বুঝো না, ভূমি। 
আমি অতি নগণ্য মানুষ । আমি তোমায় কিছুই দিতে পারব না, মাস্টারমশাই তোমাকে সম্মানের আসনে বসাবেন, তুমি 
এতদিন যত কষ্ট সয়েছ, সব দূর হয়ে যাবে । 

রাস্তায় বেরিয়ে ছুটতে লাগল ভরত। বৃষ্টি পড়ছে জোরে জোরে, কিন্তু এ পথে জল জমেনি। এখন আর মানুষ তো 
দূরের কথা একটা কুকুর পর্যন্ত নেই। ভরত পাগলের মতন ছুটছে। হাউহাউ করে কাদতে কাদতে সে আপন মনে কী যে 
বলছে তা কেউ শুনবে না। 

হেদো পেরুবার পর হাঁটু পর্যন্ত জল, তা লক্ষই করল না ভরত, সে লাফিয়ে লাফিয়ে ছুটতে লাগল । মানিকতলার 
বাড়িটিতে এক বিন্দু আলো নেই। দরজা খটখটিয়ে সে ডাকতে লাগল, ইরফান, ইরফান। 

দ্বারিকা , বাড়িতে ইরফান একা । বেশ কিছুক্ষণ পর গভীর ঘুম থেকে জেগে উঠে সে একটা মোমবাতি হাতে 
নিয়ে এসে দরজা খুলল। জল কাদায় মাখামাখি হয়ে ভরতের চেহারা ভূতের মতন, তার যেন খুব শীত লেগেছে, সে 
ঠকঠকিয়ে কাপছে। | 

ইরফান দারুণ অবাক হয়ে বলল, কী ব্যাপার, কী হয়েছে, ভরত ? 

ভরত তার একটা হাত জড়িয়ে ধরে বলল, ইরফান তোর এখানে আমাকে একটু থাকতে দিবি ? 

ইরফান বলল, তখন তোকে কত বললাম রাতটা থেকে যেতে, তুই বৃষ্টি মাথায় করে চলে গেলি... ভূতের ভয় 
পেয়েছিস নাকি ? ভগবানের বিশ্বাস করিস না, ভূতের বিশ্বাস করিস ! 

ভরত প্রাণপণে কান্না চাপার চেষ্টা করছে, অন্য কারুর সামনে সে কখনও কাদে না। 

ইরফান আবার জিজ্ঞেস করল, কী হয়েছে বল তো ? কোনও খারাপ খবর পেয়েছিস ? নিকটজন কেউ মারা গেছে? 
ভরত কোনও উত্তর দিতে পারছে না। 

ইরফান সদর বন্ধ করে দিয়ে বলল, ইস, একেবারে পাঠা ভেজা ভিজেছিস। সান্নিপাতিক হয়ে যাবে যে ! ধৃতি আর 
পিরান এক্ষুনি ছেড়ে ফেল । আমার একটা লুঙ্গি পরে নে_ 

গামছা এনে ইরফান নিজেই বন্ধুর মাথা মুছে দিল। জামাটা খুলে দিতে দিতে বলল, আসলে দুঃস্বপ্ন দেখেছিস, তাই 
না? তাতে ভয় পেয়েছিস। আমারও এরকম হয় মাঝে মাঝে । 

ভরত এবার সম্মতি সূচক মাথা নেড়ে বলল, আমার একটু চা খেতে ইচ্ছে করছে। 

ইরফান বলল, এত রাতে চা ! অবশ্য একটা গরম কিছু খেলে বুকে ঠাণ্ডা বসবে না । দ্বারিকার ঘরে ব্র্যান্ডি থাকতে 
পারে, গরম জল মিশিয়ে তাই খাবি ? 

ভরত বলল, না। চা নেই? 

উনুন জ্বালিয়ে চা বানানো হল। ইরফান নিজে অবশ্য খেল না। বেশি চা খেলে তার ঘুম আসে না । অনেকখানি চা 
খেয়ে কাপুনি কমল ভরতের । ইরফানের কাছ থেকে একটা চুরুট নিয়ে টানতে লাগল সে। 

ইরফান বলল, অনেক ঘরই তো খালি পড়ে আছে। তুই যেখানে ইচ্ছে শুয়ে পড়তে পারিস। দ্বারিকার বিছানায় তুই 
শুলেও সে আপত্তি করবে না। তবে তুই আজ ভয় পেয়েছিস তো, আজ আর একা থাকা ঠিক নয়। আমার ঘরে দুটো 
তন্তাপোশ আছে, সেখানেই শুবি আয়-__ | 

ভরত বলল, তুই ঘুমো, আমি একটু পরে যাচ্ছি । ইরফান, সন্ধেবেলা আমরা কত রকম যুক্তির কথা বলছিলাম । কিন্তু 
মানুষের জীবন কি যুক্তি মেনে চলে? 

ইরফান বলল, ওসব কথা কাল সকালে হবে। আমার চোখ টেনে আসছে। f 

ভরত শুতে গেল না । বসে রইল বারান্দার মেঝেতে । ঘুমের কোনও প্রশ্নই নেই, চোখের পলকই যেন পড়ছে না। 
আজ সন্ধেবেলাতেই সে হালকা মেজাজে ছিল, কয়েক ঘণ্টার মধ্যে সব ওলোটপালোট হয়ে গেল ! ভূমিসৃতার কথা সে মুখ 
২৮২ 


টে বন্ধুদের কাছেও কখনও বলেনি। কিন্তু কত স্বপ্ন ছিল ভূমিসূতাকে ঘিরে। একদিন ভূমিসৃতা চলে আসবে তার কাছে, 
817৮8 বর অন্য -বান্ধবদের সাহায্য নিতে হতোই। 
দ্বারিকা আর যদুপতি তাকে নিশ্চয়ই সাহায্য করত। তারপর তার ওই হরি ঘোষ ছোট বাড়িতেই বসে পড়াত। 
লেখাপড়ায় খুব আগ্রহ ভূমিসূতার, তাকে সে ইংরেজি পড়তেও শিখিয়ে দিত। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আর কোথাও 


স্বপ্নে আর ভূমিসূতার স্থান নেই। ন) 

নিজের ঘরখানির কথা ভাবতে গেলেই তার চোখে ভেসে উঠছে শশিভূষণের ক্রুদ্ধ বেদনার্ত মুখ। মায়ের কথা মনে 
নেই ভরতের, রক্তের সম্পর্কে যিনি পিতা, তিনি ভরতকে সঁপে দিয়েছিলেন ঘাতকদের হাতে । একমাত্র শশিভূষণই ভরতের 
মতন এক অকিঞ্চিৎকর মানুষকে মূল্য দিয়েছিলেন। শশিভূষণ দয়া না করলে সে এক গঞ্জের কাঙালি হয়ে থাকত । 
শশিভূষণ তার কাছে বাবা-মায়ের চেয়েও বেশি। সেই শশিভূষণের মনে আঘাতের কারণ হয়েছে সে ? শশিভূষণ 
ভেবেছেন, ভরত তলে তলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভূমিসূতাকে পেতে চেয়েছে ? ছি ছি ছি ছি। শশিভূষণ যে ভূমিসৃতার 
প্রতি আকৃষ্ট হবেন, এ কথা ঘুণাক্ষরেও তার মনে আসেনি কখনও নারী জাতির প্রতি ফিরে. তাকাতেন না শশিভূষণ 
ত্রিপুরায় তার কত প্রলোভন ছিল, ইচ্ছে করলেই তিনি নিজের বাসস্থানে একাধিক সোমথ দাসী রাখতে পারতেন, তাতে 
কেউ কিছু মনে করে না । ভবানীপুরের বাড়িতেও ভূমিসূতার সঙ্গে শশিভূষণকে কখনও একটি কথাও বলতে দেখেনি ভরত । 

যদি নিজের প্রাণ দিয়েও প্রমাণ করতে হয় যে ভরত অকৃতজ্ঞ নয়, তাতেও সে রাজি আছে। 

যারা অনিদ্রা রোগী, যারা সাধক-যোগী, তাদেরও এক সময় ঘুম আসে, কিন্তু ভরতের চোখে ঘুম নেই । বিছানায় 
আরাম করে শুতেও তার ইচ্ছে করছে না, সে মেঝেতে চিত হয়ে পড়ে আছে। নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে সে দেখতে পাচ্ছে 
তার অকিঞ্চিথকর জীবনের সমগ্র ছবি। তার আর কোনও ভবিষ্যৎ নেই। সে শুধু এইটুকু ঠিক করে ফেলেছে, সে আর 
কলকাতা শহরে থাকবে না। একদিন সে মহারাজের দৃষ্টিপথ থেকে এড়িয়ে থাকার চেষ্টা করেছিল, এখন থেকে সে আর 
শশিভৃষণ-ভূমিসূতার দৃষ্টিপথেও থাকবে না। এদের দু'জনের জীবনে কোনও অস্তিত্ব থাকবে না ভরতের। 

রাস্তার ওপারে তাতিদের বস্তিতে ডেকে উঠল মোরগ । এখনও আকাশে আলো ফোটেনি, পুব দিগন্তে শুধু সামান্য 
লালচে আভা দেখা দিয়েছে। এর মধ্যেই ভোর হয়ে গেল ? ভরত তড়াক করে উঠে দাড়াল । আর দেরি করা ঠিক হবে না। 
পাশের বাড়ির পুরুত বাণীবিনোদ এক একদিন এমন ভোরেই চা খাওয়ার জন্য ছাদা ডিঙিয়ে চলে আসে। 

নিজের জামা ও ধুতি শুধু ভিজে নয়, একেবারে নোংরা । হয়তো কাল আসার পথে দু'-একবার আছাড় খেয়েছে, 
খেয়ালও নেই। এগুলো পরে যাওয়া যায় না। ভোর হতে না হতেই শহরের অনেক জেগে ওঠে । ভরত দ্বারিকার 
ঘরের দরজা ঠেলে ঢুকল ৷ একটা আলনায় পরিপাটি করে সাজানো আছে বেশ কয়েকটা ধুতি, বেনিয়ান ও কুর্তা । দ্বারিকার 
কাছ থেকে এক প্রস্থ পোশাক ধার করতে কোনও বাধা নেই। 

পোশাক বদলাবার পর রান্নাঘরে এসে একটা ধারালো মাংস কাটা ছুরিও নিয়ে নিল ভরত । সেটা কোমরে গুঁজে 
১২৫৯0578980957778355177%% 

য় দেবে ভরত। 


৪1554799559 
ডাকল, ভূমি, ভূমি ! 
এরপর শীলপাতার ঠোঙাটা নামিয়ে রেখে ভরত দৌড়োদৌড়ি করে রান্নাঘর, স্নানের ঘর, বারান্দা, ছাদ, ন্যাড়া ছাদ 
সব খুঁজে দেখল বটে, কিন্তু আগেই সে বুঝে গেছে, ভূমিসূতা নেই। কোনও কোনও শূন্যতায় পা দিলেই টের পাওয়া যায় 
যে তা একেবারেই শূন্য । কোনও ঘরেই ভূমিসৃতার উত্তাপ নেই। ভরতের বিছানাটি নিভাজ, সেখানে কেউ শোয়নি। 
ভূমিসৃতাকে ভরত শেষ দেখেছিল দেওয়ালে এক কোণে ঠেস দিয়ে দাড়িয়ে থাকতে, সেখান থেকেই বোধহয় ভূমিসূতা চলে 
গেছে। .. ; 
কোথায় চলে গেল ! সে নিজেই ফিরে গেল শশিভৃষণের কাছে ? ভরতের প্রত্যাখ্যানে সে অপমানিত বোধ করেছে, 
তেজস্থিনী মেয়ে, সে রকম অপমান বোধ তার হবেই। ভরত তার চোখে একটা অপদার্থ, কাপুরুষ, প্রতিশ্রুতি 
ভঙ্গকারী, হ্যা ভরত এর সবটাই মেনে নিতে রাজি আছে। ভূমিসৃতার চোখে এখন সে একটা ঘৃণ্য জীব হওয়াই ভালো। 
ভরতের পক্ষেও ভূমিসূতাকে স্বপ্ন থেকে মুছে ফেলা সহজ হবে। 
সেই জন্যই ভূমিসৃতা আর ভরতের সাহায্য চায়নি, নিজেই সে চলে গেল আগে থেকে কিন্তু সে কি পথ চিনে যেতে 
পারবে ? রাজবাড়ি থেকে সে তো আগে বেরোয়নি, কালও এসেছে অনেক রান্রে। ভু সঙ্গে কিছু এনেছিল কি না 
ভরত লক্ষ করেনি, ঘরের মধ্যে শুধু পড়ে আছে তার কপালের ব্যান্ডেজ বীধা ন্যাকড়ার । তাতে লেগে আছে 
কা রা হাহ যদ কত হা ইহ বহ ক ফন গাজ 
ভরতের। 


২৮৩ 


ভূমিসূতা ঠিক মতন পৌছেছে কিনা তা একবার খোজ নিয়ে দেখতেই হবে। একটু আগে যদি বেরিয়ে থাকে তাহলে 
এখনও রাস্তায় তাকে পাওয়া যেতে পারে। সের কাছে ঠিক মৃতন ুমিসূভাকে সমর্পণ রায় তরতের। 
সে আবার ছুটে বেরিয়ে এল। রাস্তায় দীড়িয়ে নিম ডাল দিয়ে দীতন করছে বাণীবিনোদ। সে ভরতকে দেখে এক গাল 
হাসল । কিন্তু এখন কথা বলার সময় নেই । fh 
এত সকালে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। ভাড়ার গাড়িগুলো বেরোয় একটু দেরিতে সার্কুলার রোড দিয়ে ঘোড়ায় 
টানা ট্রামগাড়িও চলে না। অগত্যা দৌড়োতেই হল ভরতকে। পথের দু'দিকে অনবরত মাথা ঘোরাতে ঘোরাতে সে মনে 
মনে বলতে লাগল, ভূমি, তুমি সুখী হবে। মাস্টারমশাইয়ের সঙ্গে একবার বিয়ে হয়ে গেলে, তোমার নিজস্ব সংসার হলে 
তুমি বুবতে পারবে, এইটাই ঠিক রত কেউ না, সে তোমাকে কিছুই দিতে পারত না। দাস ছিলে, তুমি হবে এক 
সন্তরান্ত বংশের ঘরণী । 

রাজবাড়ির সামনে এসে ভরত থমকে দীড়াল। এই প্রাসাদ তার কাছে সিংহের গুহা । মহারাজ হয়তো এখনও 
জাগেননি, কিন্তু ত্রিপুরার অন্য কোনও কর্মচারি তাকে দেখতে পেলেই মহারাজের কাছে খবর চলে যাবে । মৃত ভরত হয়ে 
উঠবে জীবন্ত, নতুন করে তার মাথার ওপর ঝুলবে দণ্ডাজ্ঞা। 

এখন এসব চিন্তা করার সময় নেই। গেটের দারোয়ান একজন ফেরিওয়ালাকে ঢুকতে দিচ্ছে, সেই ফাক দিয়ে ভরতও 
2572 তার জানা । দোতলায় সে চলে এল শশিভৃষণের মহলে । 
শশিভূষণ জেগে উঠেছেন, একটা আরাম কেদারায় বসে আছেন জানলার দিকে চেয়ে। ভরত সোজা এসে 
ঝাপিয়ে পড়ল তাঁর পায়ের ওপর ৷ পাগলের মতন শশিতূষণের ফর্সা পায়ে মুখ ঘষতে ঘষতে সে বলতে লাগল, স্যার, 
আমাকে ভুল বুঝবেন না, আমি তাকে চাইনি, ফিরিয়ে দিয়েছি, সে-ও আপনাকেই চর, আমি কেউ না, আমি কেউ'না, সে 


চহ ৪5 ফের নষ্টামি করতে এসেছিস, বলেছি না, আমি তোদের দু'জনেরই আর মুখ দেখতে 
টাল 

ভরত বলল, আমি তাকে ছুইনি, আমি কাল রাত্তিরে বাড়িতে থাকিনি ৷ আপনি যদি বিশ্বাস না করেন, আমি মরে যাব। 
এক্ষুনি মরে যাব । আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ঠ 

শশিভূষণ বললেন, কোথায় ফিরিয়ে দিয়েছিস ? / 

ভরত বলল, এখানে । সে এখানে আসেনি? 4 

শশিভূষণ বললেন, এখানে সে আসবে কেন? আমি তোঁ তাকে আর চাই না। না, না, চাই না! 

ভরত মুখ তুলে উদ্ভান্তের মতন বলল, এখানে সে আসেনি ? আমার বাড়িতে সে নেই। রাস্তাতেও দেখিনি । সে 
কোথায়, মে. কোথায় ? 

আগের রাতে শশিভৃষণ ভরতকে আঘাত করতে গিয়েও সামলে নিয়েছিলেন, আজ আর পারলেন না। ভূরতের চুলের 
মুঠি ধরে বক্তচক্ষে বললেন, আমি তাকে নিয়ে নতুন করে ঘর বীধতে চেয়েছিলাম, তুই তার মন বিষিয়ে দিয়েছিস, তুই 
নিজে তাকে লোভ করেছিলি। বাদরের গলায় মুক্তোর মালা ! রাখতে পারলি না। তাকে হারালি, হারামজাদা, তুই দূর হয়ে 
যা চোখের সামনে থেকে ! 

" তিনি সবেগে ভরতকে ঠেলে ফেলে দিলেন মাটিতে । 

শশিভূষণ তবানীপুরের বাড়িতে লোক পাঠিয়ে খবর আনালেন, ভূমিসূতা সেখানেও যায়নি। এই রাজবাড়িতে তার 
জিনিসপত্র পড়ে আছে, এখানেও সে ফিরে এল না। সে কোথাও নেই । 

ভরত নিজের বাড়ি ফিরল না। শহরের সমস্ত পথ চষে বেড়াল সারা সকাল-দুপুর। গঙ্গার ধারের সবকটি ঘাট খুঁজে 
দেখল। ভূমিসূতা অদৃশ্য হয়ে গেছে। বিকেলবেলায় অভুক্ত, শ্রান্ত শরীরে ভরত শুয়ে পড়ল গঙ্গার তীরে এক গাছতলায় । 
একটু পরে তার ঘুম এসে গেল। গত রাত্রে সে এক পলকের জন্য চক্ষু বোজেনি, আজ সে এখানেই ঘুমোবে সারা রাত। 
আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, ১১4১১ 87১৮ ৯৮০৬ ৮৬ 
চোখ তুলে চায়নি একবারও ৷ ভরত ঘুমিয়েই রইল। গঙ্গাবক্ষে ভৌ বাজিয়ে যাতায়াত করছে 
বিদেশ থেকে কত যাত্রী এসে নামছে। এই রাজধানী শহর সদাব্যস্ত, রাজা কিংবা নফর, হটাৎ বনী বি কাজলি বৰং 
ছোটাছুটি করছে নানান উদ্দেশ্য নিয়ে। নদীর ধারের রাস্তা দিয়েও অনেকে মেটেবুরুজ বা খিদিরপুর যায় । গাড়ি-ঘোড়ার 
শব্দেও ঘুম ভাঙল না ভরতের। সন্ধের একটু আগে ইডেন বাগানে গোরাদের ব্যান্ড বেজে উঠল, 55 
করে দাড়াল অনেকে । বাজনদারদের মুখগুলি গর্বমপ্তিত। যেন তারা স্বর্গ থেকে নেমে এসে এই কালোকোলো 
অভিনব বাদ্যযন্ত্রের ধ্বনি শোনাচ্ছে। 

উত্তম সাজে-সঙ্জিত হযে বেশ কিছু সাহেব মেম ও ত্যাংলো ইতয়ান যুবক যুবতী লাকা অমণে এল পরে কত 
বিচিত্র তাদের পোশারু। তারা কলহাস্যে মুখরিত করে দিল বাতাস। ঘাটে ধপধপে সাদা রং করা অনেকগুলি 
81555 ds sl নিজস্ব । এক এক করে সেই সব বজরা ভাসল। 

পথচারীরা কেউ কেউ এক পলক এই শায়িত পাত করেই মুখ ফিরিয়ে নেয়। পোশাক্‌ ও মুখন্লী 
তদ্রোচিত, তবু সে এমন অসময়ে কেন গাছতলায় শুয়ে আছে, বট পাত দে হো ও নখ 

সারাদিন এক দানাও খাদ্য মুখে তোলেনি, তবু এ কী কঠিন ঘুম ভরতের ৷ যেন মরণ ঘুম। তার ব্যর্থতা, তার 
অপরাধবোধ ও গ্রানি ঘুমের মধ্যে গেছে, স্বপ্নে সে আর ভূমিসূতাকে তল্লাশ করছে না। এক পাশ ফিরে সে শুয়ে আছে, তার 
মুখে ক্রিষ্ট রেখা নেই, প্রগাঢ় শান্তির মতন ঘুম । 

তারপর এক সময় ঝিরঝির করে বৃষ্টি নামল । 


1 প্রথম পর্ব সমাপ্ত ॥ 


অজলধকরণ নির্মলেন্দু মণ্ডল 
© সুনীল গঙ্গোপাধ্যায় 


ISBN 81-72 1 5-546-8 


আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের পক্ষে ৪৫ বেনিয়াটোলা লেন 
কলিকাতা ৭০০ ০০৯ থেকে ছ্বিজেন্দ্রনাথ বসু কর্তৃক প্রকাশিত এবং 
আনন্দ প্রেস আযন্ড পাবলিকেশনস প্রাইভেট লিমিটেডের পক্ষ্ষে 
পি ২৪৮ সি আই. টি. স্কিম নং ৬ এম কলিকাতা ৭০০ ০৫৪ থেকে 
তৎকর্তৃক মুভ্রিত। 


শূন্য ২০০.০০ 


ভানু, রবি, ববীন্দ্রবাবু এবং 


৩ থম আলো 


নদীর ওপর দিয়ে ভেসে চলেছে জমিদারের বজরা । আষাঢ় মাসের আকাশে নবীন মেঘ 
লুকোচুরি খেলে দিনমণির সঙ্গে, কখনও হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে যাবার মতন এক পশলা বৃষ্টি, 
কখনও ঝলমলে রোদ । দু পাশের তটভূমি জলরঙে আঁকা । কোথাও জনবসতি, কোথাও নিবিড় 
গাছপালা, আবার মাঝে মাঝে শুন্য প্রান্তর । নিছক শূন্য প্রান্তর কোনও শিল্পীর তুলিতে ধরা পড়ে না, 
কিন্তু প্রকৃতিব মধ্যে তা-ও ছবি হয়ে যায় । কখনও সূযালোক, কখনও মেঘের ছায়ায় ছবিগুলির রং 
বদলে যায় । 

বজরাটি বিশেষ বড় নয়, দাঁড়ি-মাঝির সংখ্যা ছ'জন | ছাদের ওপর দুজন বন্দুকধারী প্রহরী বসে 
আছে ছাতা মাথায় দিয়ে । একই হুকো-কলকে পরম্পর বদলাবদলি করতে করতে তারা গল্প করছে 
নিচু গলায় । এ বজরাব মাল্লাদের অকারণে হল্লা করার নিষেধ আছে, খুব প্রয়োজন না হলে তারা 
কথাই বলে না, পথনির্দেশ হয় হাত তুলে কিংবা চোখের ইঙ্গিতে | 

মূল বজরাটির সঙ্গে আর একটি ছোট নৌকোও বাঁধা আছে । সেখানে রান্নাবান্নার ব্যবস্থা । জেলে 
ডিঙি থামিয়ে কেনা হয় টাটকা মাছ । কখনও পাশ দিয়ে স্টিমার গেলে নদী উত্তাল হয়ে ওঠে, বজরা 
ও ছোট নৌকোটি প্রবলভাবে দোলে, ছোট নৌকোটিরই ছটফটানি বেশি, যেন বড় ভাইয়ের হাত 
ছাড়িয়ে ছুটে যেতে চায় এক দুরস্ত বালক । 

বজরার ভেতরের কক্ষে একজনই যাত্রী, খাটের ওপর তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধ শয়ান রয়েছেন 
এক ভ্রাম্যমাণ জমিদার, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কনিষ্ঠ সন্তান রবীন্দ্র । গোষ্ঠীপতি দেবেন্দ্রনাথের 
এতগুলি সন্তান, তবু বাংলার বিভিন্ন জেলা ও উড়িষ্যায় ছড়ানো তাঁর জমিদারি তালুক প্রত্যক্ষভাবে 
তদারকি করার জন্য আর কারুকে পাওয়া যার না। জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ বিদ্বান ও দার্শনিক, কিন্ত 
স্বভাবে একেবারে ভোলানাথ, বিষয়কর্মের দিকে তাঁর কোনও ঝোঁক নেই, দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ 
চাকুরি জীবিকা বেছে নিয়েছেন, হেমেন্দ্রনাথ অকাল মৃত | দুটি পুত্র বিকৃত মস্তিষ্ক । সবচেয়ে বেশি 
ভরসা করা গিয়েছিল যার ওপর, সে-ই হতাশ করেছে সবচেয়ে বেশি । জাহাজ ব্যবসায়ে ভরাডুবির 
পর জ্যোতিরিন্দ্রনাথ যেন বর্তিকা শুন্য এক বাতিদান, কোনও কিছুতেই আর উদ্যম নেই, মেজ 
বউঠানের আঁচলের তলায় নিষ্প্রভ হয়ে রয়েছেন, ভয়ে পিতার সঙ্গে সাক্ষাৎ করতে যান না । পিতাও 
তাঁর এই পুত্রটির মুখদর্শনে আর আগ্রহী নন । 

দ্বিজেন্দ্রনাথের ছেলে দ্বিপেন্দ্রনাথ সাবালক হবার পর থেকেই পারিবারিক অনেক দায়-দায়িত্ব 
নিয়েছেন, তাঁর যোগ্যতাও আছে, এই নাতিটিকে দেবেন্দ্রনাথেরও বিশেষ পছন্দ। কিন্তু দ্বিপু 
কলকাতার বিলাসীজীবনে অভ্যস্ত, খাজাঞ্চিখানায় হিসেবপত্র দেখতে তিনি রাজি আছেন, গ্রাম 
বাংলায় ঘোরাঘুরি করা তাঁর পছন্দ নয় ৷ এ দিকে প্রত্যক্ষ পরিদর্শন না হওয়ায় জমিদারির আয় কমে 
আসছে । বিলাসব্যসন, পারিবারিক সংস্কৃতিচচ ও ব্রাহ্মধর্মের প্রসারের জন্য মুক্ত হস্তে ব্যয় করা হয়, 
কিন্তু সেই টাকা যে কোথা থেকে আসে তা যেন ছেলেরা বুঝতে চায় না। অগত্যা দেবেন্দ্রনাথ তাঁর 


এই কনিষ্ঠ পূত্রটিকেই সব কটি জমিদারি দেখানোর ভার দিয়েছেন । সে কলকাতায় বসে অযথা 
৯ 


সময় অতিবাহিত করছে কি না, সে দিকে তাঁর তীক্ষ নজর আছে । বছর খানেকের মধ্যেই এ কাজে 
রবীন্দ্র যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেওয়ায় দেবেন্দ্রনাথ আপাতত এই সন্তানটির প্রতি বেশ প্রসন্ন । 

রবীন্দ্র এখন বত্রিশ বছর বয়স্ক এক পূর্ণ যুবা, তিনটি সন্তানের জনক । স্বাস্থ্য ও রূপে অত্যুজ্জ্বল । 
শিলাইদহের কুঠিবাড়ির কাজ সম্পন্ন করে সে এখন চলেছে সাজাদপুরে । শিলাইদহ কলকাতা থেকে 
খুব বেশি দূর নয়, সাজাদপুর বা শাহজাদপুর পাবনা জেলার ইউসুফশাহী পরগনায় । বজরাটি এখন 
চলেছে গোয়ালন্দ পার হয়ে সেই দিকে । 

প্রত্যেকটি জমিদারিতেই পাকা কুঠিবাড়ি আছে বটে, রবীন্দ্র অনেক সময় বজরাতেই রাত্রিবাস 
করতে ভালবাসে । নদীপথে যাত্রার সময় কিংবা মধ্য নদীতে নোঙর করে রাত্রিবাসের ইচ্ছে হলে 
যাতে সুখস্বাচ্ছন্দ্যের কোনও ব্যাঘাত না ঘটে, সে জন্য সব ব্যবস্থা করা থাকে । প্রতিবার কলকাতা 
ত্যাগের সময় সঙ্গে দিয়ে দেওয়া হয় কাঁড়িকাঁড়ি কামিনীভোগ চাল, সোনা মুগ ডাল, বাদাম, কিশমিশ, 
কলা, কমলালেবু, পেয়ারা, আপেল, ওট মিল, কোয়েকার ওট, ঝুনো নারকোল, পান-সুপারি, সরষের 
তেল, আমসত্ব, আমচুর, হাঁড়ি ভর্তি মিষ্টি, সুগন্ধ সাবান, হ্যাজলিন ক্রিম, টুথ পাউডার । এ ছাড়া 
কয়েক কেস ব্র্যান্ডি, শ্যাম্পেইন ও ওয়াইন । শেষোক্ত দ্রব্গুলির প্রতি অবশ্য রবীন্দ্র কোনও 
আসক্তি নেই, সে হিসেবে অন্যান্য জমিদারতনয়দের তুলনায় রবীন্দ্র এক মূর্তিমান ব্যতিক্রম ! তবু 
ওগুলো রাখতে হয়, সাহেব সুবোরা কখনও আসে, দেশীয় উচ্চপদস্থ রাজ কর্মচারী কিংবা অন্য 
জমিদার বন্ধু, আপ্যায়ন করতে হয় তাদের । 

মধ্যাহ্নের নদীতে বজবাটি চলেছে মন্থর গতিতে, ভেতরের কামরায় জমিদার নন্দনটির হাতে নেই 
সুরার পাত্র কিংবা আলবোলার নল, কোনও গায়িকা বা নর্তকী বা বাঈজী তাব সঙ্গিনী হয় না কখনও, 
সে এখন হিসাবের খাতা খুলেও বসেনি কিংবা দিবানিদ্রাও দিচ্ছে না। সে এখন ব্যাপৃত এক সম্পূর্ণ 
অ-জমিদারসুলভ কাজে । তার পোশাকও জমিদারের মতন নয়, বহুমূল্য চোগা-চাপকান ঝোলানো 
রয়েছে দেওয়ালের ছকে, সে পরে আছে শুধু একটা ধুতি, খালি গা। জানলা দিয়ে রোদ এসে 
পড়েছে তার গৌরবর্ণ শরীরে, বুকে বিন্দু বিন্দু ঘাম, গরমে তার ভুক্ষেপ নেই, তার হাতে প্লেট ও 
পেন্সিল, সে কবিতা লিখছে । সে এখন জমিদার নয়, বঙ্গ ভাষার অগ্রগণ্য কবি । কবিতা রচনার 
সময় সে দু এক পঙউক্তি লিখেই চোখ বন্ধ করে, সদ্য লিখিত পঙক্তিগুলি গুনগুন করে কয়েকবার, 
পছন্দ হলে ওষ্ঠ দুটিতে হাসি ফোটে, পরবর্তী পঙক্তি রচনায় মন দেয়। স্লেটে লেখা তার অনেক 
দিনের অভ্যেস, কাটাকুটি মুছে ফেলার সুবিধে হয়, এক গ্রেট লেখা হয়ে গেলে সে একটি বাঁধানো 
খাতায় কপি করে । কখনও সঙ্গে সঙ্গে অন্য কাগজে দ্বিতীয় একটি কপি করে কোনও প্রিয়জনকে 
চিঠির সঙ্গে পাঠিয়ে দেয় । 

যারা বলে, কবিরা পাঠকদের মুখ চেয়ে বা মনোরঞ্জনের জন্য লেখে না, তারা ভুল বলে । কোনও 
কবিই শুধু নিজের জন্য লেখে না, লিখতে লিখতে কোনও একজন বিশেষ পাঠক কিংবা কয়েকজন 
অন্তরঙ্গ পাঠকের কথা মাঝে মাঝে তার মনে আসেই। সমগ্র কৈশোর জুড়ে ও প্রথম যৌবনে 
রবীন্দ্রর মনে পড়ত নতুন বউঠানের মুখ । তিনি ছিলেন রবীন্দ্র সব রচনার প্রথম পাঠিকা । তাঁর 
পছন্দ হবে কি না সে বিষয়ে রবীন্দ্রকে সব সময় সচেতন থাকতে হত । কাদম্বরী চলে গেছেন, 
অভিমানভরে এ পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছেন, সে-ও প্রায় দশ বছর হয়ে গেল । তিনি চলে 
যাবার পরেও প্রথম প্রথম দু-এক বছর রবীন্দ্র যখন-তখন তাঁর ছায়ামুর্তি দেখতে পেত, টের পেত 
তাঁর শরীরহীন উপস্থিতি, প্রায় সব রচনাতেই তিনি কোথাও না কোথাও থাকতেন । ক্রমশ সে 
অনুভূতি ফিকে হয়ে এসেছে । তারপর কয়েকটি বছর লেখার সময় মনে পড়ত প্রিয়নাথ সেন কিংবা 
অক্ষয় চৌধুরীর মতন বন্ধুদের কথা, এঁদের মতামতের বিশেষ মূল্য আছে রবীন্দ্রের কাছে। 

ইদানীং প্রায় সব সময় মনে পড়ে আর একজনের মুখ । সে এখন কিশোরী থেকে তরুণী 
হয়েছে। ভাইঝি ইন্দিরা আর রবীন্দ্র স্ত্রী মৃণালিনী প্রায় একই তো বয়েসী, তবু দুজনের মধ্যে কত 
তফাত । মৃণালিনীকে শিক্ষিত, সুসংস্কৃত করে তোলার চেষ্টা তো কম হয়নি, তবু কাব্যরুচি জন্মালো 
না, গান-বাজনার দিকেও মন গেল না। একটা কবিতা লিখে কিংবা একটা গান রচনা করে সঙ্গে 


রঃ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সঙ্গে তাকে শোনাবাব কোনও ইচ্ছেই জাগে না তার স্বামীর । কারণ প্রকৃত রসগ্রহণ করতে পারলে 
মুখে যে ভাবোল্লাস ফুটে ওঠে,তা যে কোনওদিন দেখতে পাননি রবীন্দ্র । একটু দীর্ঘ কিছু শোনাতে 
গেলে কখনও কখনও সে ঘুমিয়েও পড়েছে । গৃহিণী বা শয্যাসঙ্গিনী হিসেবে অবশ্য তার ক্রটি 
নেই । এই ক'বছরে তিনটি ফুটফুটে ছেলেমেয়ের জন্ম দিয়েছে । মৃণালিনী রবীন্দ্রের সংসারের যোগ্য 
সঙ্গিনী, কিন্তু সে তার মর্ম কিংবা নর্মসঙ্গিনী হতে পারল না কিছুতেই । যখন বাড়িতে স্ত্রী 
পুত্রকন্যাদেন সঙ্গে থাকে রবীন্দ্র, তখন সেও কিছুক্ষণের জন্য সংসারী হয়ে যায়, ছেলেমেয়েদের 
চটকায়, আদব কবে । যখন বাইরে আসে, একা থাকে, তখনও মাঝেমাঝে ওদের কথা মনে পড়ে 
ঠিকই, ইচ্ছে কারে তাভাতাড়ি বাড়ি ফিরে যেতে | কিন্ত যখন সে কবিতা রচনা করে, তখন সে তো 
কাক স্বামী কিংবা পিতা নয় । সে যেন এক ব্যাকুল বিরহী, কবিতার ছত্রে ছত্রে বিচ্ছেদের বেদনা । 
কবিবা আসলে কোনও কিছুই পায় না, এমনকী সব কিছু দিলেও যযাতির মতন তাদের অতৃপ্তি থেকে 
যায, শুধু ভোগের অতৃপ্তি নয, কীসের যে অতৃপ্তি, কীসের যে বেদনাবোধ তা ব্যাখ্যা করে বোঝানোও 
যায না, সেই বেদনা থেকেই তো উৎসারিত হয় কবিতা । সার্থক বা পরিতৃপ্ত কবি বলতে এ জগতে 
কিছু নেই । 

এখন যে-কোনও কিছু লিখলেই ইচ্ছে করে ইন্দিরাকে দেখাতে কিংবা সে কথা জানাতে । রূপে 
সে ঠাকুববাডির অনা সব কন্যা বা বধৃদেবও ছাড়িয়ে গেছে, এবং তার গুণেবও শেষ নেই। সদ্য সে 
কলকাতা বিশ্ববিদ্যালযেব পবীক্ষার্থিনীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ‘পদ্মাবতী স্বর্ণপদক’ 
পেয়েছে । ইংবিজি, ফবাসি ও বাংলায় তার সমান জ্ঞান, পশ্চিমি ও দেশীয় সঙ্গীত দুটোই খুব ভাল 
জানে, ববান্দ্েব গানের স্ববলিপি কবে ফেলতে পারে অতি দ্রুত । এত রূপসী ও গুণবতী হলেও সে 
বিষে কবতে চাষ না। কুড়ি বছব ববেস হযে গেল, এখনও বিবাহে সে অনিচ্ছুক, এ কেমন কথা ! 
কীসেব জনা যে তাব আপত্তি, তা সে স্পষ্ট বুঝিয়েও বলতে পাবে না কারুকে । তবে কি সে 
ববিকাকাকে ছেডে থাকতে চায় না? 

একেবাবে শিশু বযেস থেকেই সে রবিকাকার ন্যাওটা | এখন তাদের সম্পর্কটা এমন একটা 
নিবিড ঘনিষ্ঠতায পৌছেছে যেন বেউ কাককে ছেড়ে সত্যিই আর থাকতে পারে না । রবীন্দ্রের মতন 
এমন পুকষষ্রেষ্ট, এমন প্রতিভাবান, এমন সহদয মানুষকে এত কাছাকাছি পেয়েছে ইন্দিরা, অন্য 
কোনও পুকযকে তার পছন্দ হবে কেন + রবীন্দ্র. যখন বাইরে কোথাও যায়, তখন ইন্দিরা প্রতিদিন 
একটি বা দুটি চিঠি লেখে, ববীন্দ্রও লম্বা লম্বা উত্তর দেয়, এমনকী অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে 
আগে চিঠি লেখা চাই-ই | নিজেব মনটাকে এমন সম্পূর্ণভাবে আর কারুর কাছে মেলে ধরতে পারে 
না রবীন্দ্র, তান সে রকম কোনও পুকষ বন্ধু নেই, পুরুষদেব সামনে সে খানিকটা আড়ষ্ট কিংবা 
কেতাদুবস্ত, মেযেদেব কাছেই সে স্বচ্ছন্দ হতে পারে । 

এব মধো দু-এক বছর আগে রবীন্দ্র আর একবার ইংলন্ডে গিয়েছিল । এবার আর পড়াশুনোর 
অজুহাতে নয, নিছকই ভ্রমণে অভিলাষে । বাবামশাইয়ের কাছ থেকে টাকাপয়সা কিছু পাওয়া 
যায়নি, দেবেন্দ্রনাথ আগেই ব:ল দিয়েছিলেন, তাঁর কোনও ছেলেকে বিলেত যাবার ব্যাপারে তিনি 
আব এক পয়সাও দেবেন না । ববীন্দ্র তিন শো টাকা মাসোহারা পায়, তা ছাড়া অন্য উপার্জন নেই, 
সে টাকা থেকেও কিছু জমে না, ববং বেশি বায় হয়ে যায় । বিলেত যাবার জন্য জাহাজ ভাড়ার টাকা 
তাকে ধাব কবতে হয়েছিল ভাগ্নে সত্যপ্রসাদের কাছ থেকে । সত্য বেশ হিসেবি মানুষ হয়ে উঠেছে, 
এখন সে মামাদের প্রায়ই টাকা ধার দেয়, সুদও নেয় । 

রবীন্দ্র ভেবেছিল, নিভার চিত্তে সে ইংলন্ড ও ইওরোপের কয়েকটি দেশ ঘুরে আসবে, সেসব 
দেশের শিল্প-সঙ্গীত-নাটক উপভোগ কববে । ওসব দেশে একলা বেড়াতে ভাল লাগে না, সঙ্গে ছিল 
বন্ধ লোকেন পালিত, তাব যেমন তীক্ষ মেধা, তেমনি রসজ্ঞান। সেজদাদা সত্যেন্দ্রনাথ সেইসময় 
ছুটি কাটাতে বিলেত যাচ্ছিলেন, সুতরাং রবীন্দ্রকে ব্যবস্থাপনার দায়িত্বও নিতে হল না, কিন্তু লন্ডনে 
পৌঁছবার কয়েকদিন পর থেকেই রবীন্দ্রর মন কেমন করতে লাগল । একেবারে ছেলেমানুষের 
মতন | সেপ্টেম্বব মাসে লন্ডনেব আবহাওয়া অতি চমৎকার, বেড়াবার পক্ষে আদর্শ, কিন্তু রবীন্দ্রর মন 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম টি 


ছটফট করে । প্রতিদিন সকালে উঠেই ডাকবাক্সের কাছে ছুটে যায়, চিঠি না থাকলে মনটা বিস্বাদ 
হয়ে যায় । চিঠি পেলেও স্বস্তি নেই, ইন্দিরা প্রতি চিঠিতেই লেখে, তুমি আর কতদিন ওখানে থাকবে, 
আমার একটুও ভাল লাগছে না, আমার কিছুই ভাল লাগে না। 
একটা চিঠিতে ইন্দিরা লিখল যে রবিকাকা যদি এক্ষুনি ফিরে না আসে, তা হলে সে আর চিঠিই 
লিখবে না। সত্যিই সে আর চিঠি লেখে না । আগে রবীন্দ্র এতটা বুঝতে পারেনি যে ইন্দিরার সঙ্গে 
তার হৃদয়ের তন্ত্রী, কতখানি জড়িয়ে আছে, সে অভিমান করে চিঠি লিখছে না, এটা যেন রবীন্দ্রের 
কাছে মৃত্যুযন্ত্রণার মতন । স্ত্রীর চিঠি আসে, তাতে সংসারের খবর থাকে, সে রকম চিঠি পেলে আশ্বস্ত 
হওয়া যায় কিন্ত মন ভরে না। একদিন সকালে সত্যেন্দ্রনাথ একটা খাম খোলা চিঠি দিলেন, রবীন্দ্র 
বারবার অনুরোধপত্রের উত্তরে ইন্দিরা লিখেছে দায়সারা কয়েক লাইন, তাও দিয়েছে বাবাকে লেখা 
চিঠির খামে । অপমানে রবীন্দ্র মুখখানা পাংশুবর্ণ হয়ে গেল। ইন্দিরা সব সময় তাকে আলাদা 
লেফাফায় চিঠি পাঠায় । তা হলে কি সত্যিই সে আর কোনও সম্পর্ক রাখতে চায় না? এ কথা 
ভাবতেই রবীন্দ্রর মনে হয় তা হলে তার জীবনটাই শুন্য ও নিষ্ফল হয়ে যাবে ! 
সেদিনই সে ঠিক করল ফিরে আসবে । সত্যেন্দ্রনাথ ও লোকেন পালিত দারুণ বিস্মিত । রবীন্দ্র 
তিন মাসের রিটার্ন টিকিট কেটে এসেছে, এক মাস যেতে না যেতেই সে ফেরার জন্য ব্যস্ত কেন? 
এখনও অনেক ভ্রমণের পরিকল্পনা রয়েছে। দেশ থেকে কোনও দুঃসংবাদ আসেনি, সবাই ভাল 
আছে, তবু রবীন্দ্র কেন এত উতলা হয়ে পড়েছে, তা কেউ বুঝবে না । ওঁরা ওকে ধরে রাখার অনেক 
চেষ্টা করলেন, সত্যেন্দ্রনাথ নিজেও ফিরবেন তিন মাস পর ছোট ভাইয়ের সঙ্গে, সে রকম ঠিক করা 
আছে। কিন্ত ছোট ভাইটি এখন আর তা মানতে চাইছে না । প্রিয়জনদের জন্য উপহার কেনাকাটি 
শুরু করে দিল রবীন্দ্র, আর সকলের জন্য কিছু কিছু জিনিসপত্র কেনাও হল, কিন্তু ইন্দিরার জন্য কী 
নেবে মনস্থির করতে পাবে না । যদি-বা একটা সুন্দর টেবল ল্যাম্প পছন্দ হল, সেটা আবার লোকেন 
নিয়ে নিতে চায় । লোকেন বলল, তোমার ঘরে তো অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দেখেছি রবি, তা 
হলে এটা কার জন্য নিচ্ছ ? লোকেন যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, তবু এত ব্যক্তিগত প্রশ্ন পছন্দ করে না 
রবি । 
থিয়েটার দেখতে গেলে কিংবা কোনও কনসার্ট শোনার সময়ও রবীন্দ্রর মাথায় ঘুরতে থাকে, বাবি 
আর চিঠি লিখবে না, বাবি আর চিঠি লিখবে না ! তা হলে এই প্রবাসের দিনগুলো কী করে কাটবে ? 
শেষ পর্যন্ত জোরজার করে নিজেই জাহাজে বুকিং-এর ব্যবস্থা করে ফেলল রবীন্দ্র, দেড় মাসের 
মাথায় সে আবার সমুদ্রে ভেসে পড়ল । সেই প্রথম রবীন্দ্র একলা জাহাজ যাত্রা, সহ্যাত্রীরা সবাই 
অচেনা । লন্ডনে থাকার সময় সে এক লাইনও কবিতা লিখতে পারেনি । ওখানে সব সময় 
কোট-প্যান্টালুন পরে থাকতে হয়, বাংলার কাব্যপ্রতিমা তাই বুঝি কাছ ধেঁষতে চান না। জাহাজের 
ক্যাবিনের মধ্যে আঁট পোশাক ছেড়ে রাত্রিবাস পরে নেবার পর আবার রবীন্দ্রের কলমে কবিতা এসে 
গেল। 
আঁখি দিয়ে যাহা বল সহসা আসিয়া কাছে 
সেই ভাল, থাক তাই, তার বেশি কাজ নাই__ 
কথা দিয়ে বল যদি মোহ ভেঙে যায় পাছে 
এত মৃদু এত আধো অশ্রুজলে বাধো-বাধো 
শরমে-সভয়ে-ল্লান এমন কি ভাষা আছে? 
কথায় বল না তাহা আঁখি যাহা বলিয়াছে... 
অল্প বয়েসে প্রথমবার বিদেশে এসে প্রতিনিয়ত মনে পড়ত একজনের কথা । সে সময়কার 
কবিতার ছত্রে ছত্রে তাঁর মুখচ্ছবি । আর এ বারে মনে পড়ছে আর একজনের মুখ, সে অভিমান করে 
আছে, চিঠি লেখা বন্ধ করে দিল, ফিরে গেলে কি কথাও বলবে না ? না, না, তা হতে পারে না। 
বিলেতের সব প্রলোভন ত্যাগ করে রবি যে এত আগে আগে চলে আসছে, ও কি তার মূল্য দেবে 
না? 
১২ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মুখখানি মনে পড়ে আর রবীন্দ্র বুক কেঁপে ওঠে । ও যে এখন বড় হয়েছে, পূর্ণ যুবতী, সে 
কথা ওর মনে থাকে না, যেন আগের মতনই ছেলেমানুষটি রয়েছে । যখন-তখন রবীন্দ্র কাছে চলে 
আসে, ঝপাস করে পাশে বসে পড়ে কিংবা পেছন থেকে জড়িয়ে ধরে আদর করে গালে গাল 
ঠেকিয়ে । চুলে বিলি কেটে দেয় । এই নিয়ে কেউ কেউ বাঁকা ইঙ্গিত দিতে শুরু করেছে, অনেকেরই 
যে মন অপরিষ্কার । ইন্দিরা যে বিয়ে করব না বলে, তারও প্রতিক্রিয়া আত্মীয়স্বজনদের মধ্যে ভাল 
নয়, কিন্তু ইন্দিরা তা গ্রাহ্য করে না। কিন্তু রবীন্দ্র একটু একটু ভয় পায় । ইন্দিরা তার খুবই প্রিয়, তবু 
এর পরিণতি কী ? একদিন তো ওকে ছেড়ে দিতে হবেই । 
তোমার সাহস আছে, আমার সাহস নাই । 
এই যে শঙ্কিত আলো অন্ধকারে জ্বলে ভালো, 
কে বলিতে পারে বলো যাহা চাও একি তাই ! 
তবে ইহা থাক দূরে কল্পনার স্বপ্নপুরে । 
যার যাহা মনে লয় তাই মনে করে যাই 
এই চির আবরণ খুলে ফেলে কাজ নাই |... 
বন্ধে পৌঁছেই পরের দিন ট্রেনে চাপার কথা, টিকিটের ব্যবস্থা করা আছে আগে থেকেই, কিন্তু 
মাঝরাত্রে হোটেলে পৌছবার পর রবীন্দ্রর খেয়াল হল টিকিট-টাকাপয়সা সুদ্ধু ব্যাগটি ফেলে এসেছে 
জাহাজে ৷ দু মাস এগারো দিন কেটেছে জাহাজে, শেষের দিকে দিন যেন আর কাটছিল না, এখন 
ভারতেব মাটিতে পা দিয়েও বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে £ ভোরবেলা আবার জাহাজঘাটায় ছুটতে 
হল এবং সৌভাগ্যবশত ব্যাগটি পাওয়া গেল | এখন আবার ট্রেনে যেতে লেগে যাবে আরও তিন 
দিন । 
রবীন্দ্র যে ফিরে আসছে তা তখনও কেউ জানে না। হঠাৎ উপস্থিত হয়ে সে সবাইকে চমকে 
দেবে । সেই সবাইয়ের তালিকায় প্রথম স্থানটি শুধু একজনই পেতে পারে । হাওড়া স্টেশনে 
পৌছবার পর একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল রবীন্দ্র । তাতে লটবহর চাপিয়ে সে যাত্রা করল, 
জোড়াসাঁকোর বাড়িতে গেল না, বাবামশাই পার্ক স্ট্রিটের একটা ভাড়া বাড়িতে আছেন, আগে তাঁকে 
প্রণাম করে আসতে হবে, কিন্তু রবীন্দ্র গাড়িওয়ালাকে পার্ক স্ট্রিট ছাড়িয়ে আরও এগিয়ে যাওয়ার 
নির্দেশ দিল । 
সেই ঘোড়ার গাড়ি এসে দাঁড়াল বির্জিতলাও-এর বাড়ির সামনে । আকাশে অপরাহ্ের স্নান 
আলো । এ অঞ্চলে প্রচুর পাখি । সেন্ট পলের গিজরি মাথার ওপর দিয়ে ঝাঁক ঝাঁক পাখি উড়ে 
যাচ্ছে। এ বাড়ির সামনের বাগানে এক তরুণী আকাশের দিকে তাকিয়ে পাখি দেখছে । গাড়ির শব্দ 
শুনে সে মুখ ফেরাল | 
গাড়ি থেকে নামছে এক দীর্ঘকায় পুরুষ । মুখে ভ্রমরকৃষ্ণ দাড়ি, মাথায় কুঞ্চিত ঘন চুলের বাবরি, 
স্মিত হাস্যময় মুখ | ট্রেনেই বিলেতি পোশাক ছেড়ে ধুতি ও পিরান পরে নিয়েছে রবীন্দ্র । ইন্দিরার 
চোখে ধন্দ লেগে গেল। এ কি সত্যিই তার রবিকা, না তার দৃষ্টিবিভ্রম ! এত বেশি সে একজন 
মানুষের কথা ভাবছে যে সে তার একটা ছায়ামূর্তিও গড়ে ফেলেছে । 
রবীন্দ্র ডাকল, বাবি 
কোথায় মিলিয়ে গেল রাগ আর অভিমান । তখনই ইন্দিরা একটি হরিণীর মতন রবীন্দ্রের 
প্রসারিত দুই বাহুর দিকে ছুটে গেল । 
ইন্দিরা রবীন্দ্র মন যতখানি অধিকার করে আছে, সরলা ততটা পারেনি । এরা দুজনে সমবয়েসী 
হলেও দুজনে অনেক তফাত । ইন্দিরা আগাগোড়া ইংরিজি স্কুলে পড়েছে, বাড়িতে পশ্চিমি 
আদব-কায়দায় অভ্যস্ত হলেও রবিকাকার সান্নিধ্যের প্রভাবে সে বাংলা কাব্য-সাহিত্য-সঙ্গীত প্রাণ দিয়ে 
অনুভব করে। সরলা পড়েছে বাংলা স্কুলে, পড়াশুনোতেও সে ভাল ছাত্রী, কিন্তু তার 
সাহিত্য-শিল্পবোধ তেমন উঁচু তারে বাঁধা নয় । সরলা ভারতী পত্রিকায় প্রায়ই এটা সেটা লেখে, কিন্তু 
তা এমন কিছু হয় না। ইন্দিরা যেমন তার মন-প্রাণ সবই রবিকাকে দিয়ে দিয়েছে, সরলা তা নয়। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম রী 


সরলা উচ্চাকাঙিক্ষনী | ইন্দিরা নিজেকে আড়াল করে রবীন্দ্রের খ্যাতিতেই মুগ্ধ, সরলা নিজেও খ্যাতি 
চায় । রবীন্দ্র মুখের ওপর কিছু বলে না, ঢোঁক গিলে তার রচনার প্রশংসা করে । গানটা অবশ্য সে 
ভালই বোঝে । সরলাও বিয়ে করবে না প্রতিজ্ঞা করেছে, কিন্তু তার কারণটাও স্পষ্ট, সে কুমারী 
থেকে দেশের সেবা করতে চায় । সরলার জীবনে তার রবিমামা নয়, তার বাবার প্রভাবই বেশি । 
সরলার বাবা কংগ্রেসের একজন পাণ্ডা । ও বাড়িতে রবীন্দ্রর যাওয়া-আসা ক্রমশই কমে আসছে । 

আর একটি তরুণীর সঙ্গে রবীন্দ্রের মানসিক ঘনিষ্ঠতা হয়েছিল । ব্যারিস্টার আশু চৌধুরীর সঙ্গে 
বন্ধুত্ব ও কুটুম্বিতার সূত্রে তার এক ভাগিনেয়ী প্রিয়ম্বদার সঙ্গে পরিচয় হয় । এই সুশ্রী, বিদুষী 
মেয়েটিও কবিতা লেখে এবং সে রবীন্দ্রর একজন মুগ্ধ ভক্ত | রবীন্দ্রর বহু কবিতা সে দাঁড়ি-কমা, 
ড্যাশ সমেত মুখস্থ বলতে পারে, আশু চৌধুরীর স্কট লেনের বাড়ির আড্ডায় সে রবীন্দ্র কবিতা 
আবৃত্তি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অনেকবার | রবীন্দ্রও স্বীকার করেছে যে তার কবিতা 
এমন পুরোপুরি মুখস্থ বলতে সে আর কারুকে দেখেনি । 

প্রিয়ন্বদা নিজের কবিতা অনেকের সামনে পাঠ করতে লজ্জা পায়। সে রবীন্দ্রকে শুনিয়েছে 
নিরালা কোনও জায়গায় ডেকে নিয়ে গিয়ে, সসঙ্কোচে, মৃদু গলায় । চিঠিতেও কবিতা লিখে 
পাঠিয়েছে, রবীন্দ্র তাকে উত্তর দিয়েছে নিয়মিত । দুজনের বয়েসের ব্যবধান খুব বেশি নয়, মানসিক 
দূরত্বও যখন কমে আসছে অনেকখানি, এমন সময় আচন্বিতে প্রিয়ন্বদার বিয়ে ঠিক হয়ে গেল । 
বিয়ের পরই সে চলে গেল অনেক দূরে, মধ্যপ্রদেশের রায়পুরে, তার সঙ্গে আর দেখা হবারও সম্ভাবনা 
রইল না। জমিদারি পরিদর্শনের সময় বজরায় থাকতে থাকতে প্রিয়ম্বদার বিবাহের সংবাদের চিঠি 
পেয়ে রবীন্দ্র বিমনা হয়ে ছিল বেশ কিছুক্ষণ ৷ সম্বন্ধ করা বিয়ে, স্বামীটি এক অচেনা পুরুষ, তার সঙ্গে 
অতদূরে এক সম্পূর্ণ নতুন পরিবেশে প্রিয়ম্বদার মতন একটি সুক্ষ্ম অনুভূতিসম্পন্ন মেয়ে নিজেকে 
কেমন করে মানিয়ে নেবে ? সেখানে কেমনভাবে প্রথম প্রথম প্রিয়ন্বদার দিন ও রাত কাটবে, রবীন্দ্র 
ভেবে পায় না। পুরুষ মানুষের পক্ষে এ ব্যাপারটা বোঝা সম্ভবই নয় ! 

বজরার একটা সুবিধে, তা ঘোড়ার গাড়ির মতন লম্ষ-ঝম্প করে না । কবিতা রচনা করা, বই পড়া 
ও চিঠি লেখা বেশ চলতে পারে, কখনও কখনও মৃদু দুলুনিতে তন্দ্রা আসে | সামান্য ঘুমেই বহু স্বপ্ন 
দেখে রবীন্দ্র, অনেক স্বপ্ন থেকেই সে তার লেখার উপাদান পেয়ে যায় । কোনও কোনও স্বপ্ন আসে 
গল্পের বেশে । কোনও কোনও স্বপ্নে থাকে কবিতার ইঙ্গিত । ইদানীং সে গল্পের বাঁধুনি দেওয়া কিছু 
কবিতাও লিখতে শুরু করেছে। 

সন্ধে হয়ে এসেছে, একজন পরিচারক চা দিয়ে গেল | চা পান করতে করতে রবীন্দ্র শুনতে পেল 
মানুষের কলগুঞ্জন । মাঝি-মাল্লারাও কথাবার্তা শুরু করেছে । বজরা কোনও জনবসতির ধারে তীর 
ঘেঁষে চলেছে । এই সময় নদীর ঘাটে অনেক মানুষ আসে, নারীরা কাঁখে কলসি নিয়ে জল ভরতে 
এসে নিজেরাই উচ্ছল হয়ে ওঠে, এই দৃশ্য দেখতে রবীন্দ্রর ভাল লাগে । 

রবীন্দ্র তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াল। আকাশে রক্তিম আলোর ছড়াছড়ি, তীরবর্তী 
গাছপালাগুলিও যেন সেই রং মেখেছে। বজরাটি একটা ঘাটে ভিড়তে চলেছে, ঝুপ করে নোঙর 
ফেলার শব্দ হল, হালের মাঝি সামাল সামাল হেঁকে উঠল । একটা ভাঙা মন্দিরের সামনে ভিড় করে 
দাঁড়িয়ে আছে বেশ কিছু কৌতূহলী মানুষ, জলে বুক পর্যন্ত ডুবিয়ে কয়েকটি রমণীও স্থির চিত্রের 
মতন চেয়ে আছে এ দিকে । 

একজন কর্মচারী রবীন্দ্রকে বলল, হুজুর সাজাদপুর এসে গেছে__ 

তার কথায় আরও কিছু যেন অব্যক্ত রইল. ৷ রবীন্দ্র দেখল, অন্য দাঁড়ি-মাঝিরাও সবাই তার দিকে 
তাকিয়ে নীরবে যেন কিছু বলতে চাইছে । 

একটু পরেই সে বুঝতে পারল । তাড়াতাড়িতে সে খালি গায়েই ওপরে চলে এসেছে । কিন্তু সে 
তো এখন আর তরুণ কবি রবীন্দ্রবাবু নয়, সে যে এখানকার জমিদার, লোকে বলে রাজাবাবু, তার 
উপযুক্ত পোশাক গায়ে চড়াতে হবে । 

রবীন্দ্র তাড়াতাড়ি কামরার মধ্যে ফিরে গেল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সকালবেলা থেকেই ভারী মিষ্টি সানাই বাজছে । ভৈরবী রাগিণী যেন ছড়িয়ে পড়েছে আকাশে 
বাতাসে । আষাঢ় মাস হলেও আজকের দিনটি বর্ষণমুক্ত পরিচ্ছন্ন । কুঠিবাড়ির বারান্দায় দাঁড়িয়ে 
রয়েছে রবীন্দ্র, সানাইয়ের সুরে তার বুকের মধ্যে যেন একটা কষ্টের অভিঘাত হচ্ছে । অনেক সময় 
অতি সুন্দরের মধ্যেই মিশে থাকে এই বোধ । 

এ যাত্রায় রবীন্দ্রের সঙ্গী বা সঙ্গিনী কেউ নেই । কলকাতায় সম্প্রতি তাকে বেশ ব্যস্ত থাকতে হয়, 
গ্রাম সফরে এসে একাকিত্ব সে বেশ উপভোগ করে । এখানে যখন তখন কোনও অতিথি উপস্থিত 
হলে সে বিরক্তই হয়। দুদিন আগে পত্নী সহ ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন, তাদের আ্যাপায়নে 
একটি বেলা বাজে খরচ হয়েছে । আবার এক এক সময় মানুষের সঙ্গ পাবার জন্য মনটা লালায়িত 
হয়ে থাকে । 

সাধারণ প্রজাদের জমিদারবাবুর কাছে আসতে দেওয়া হয় না, বরকন্দাজরা বাধা দেয় ৷ অধিকাংশ 
প্রজাই অবশ্য ভয়ে কাছ ঘেঁষে না । আবার দু'চারজন এমনই সরল হয় যে নিয়মকানুন কিছুই বোঝে 
না। সোজা বজরায় উঠে আসে । রবীন্দ্র দেখতে পেলে বরকন্দাজদের নিবৃত্ত করে তাদের কাছে 
ডেকে নেয় । তারা অকপটে নিজেদের সুখদুঃখের কথা বলে । তারা যে ঠিক নালিশ জানাবার জন্য 
বা প্রতিকারের আশায় আসে, তাও নয়, সবই তারা নিয়তি বলে মেনে নেয়, শুধু এই দেবোপম দূরের 
মানুষটিকে নিজের কথা শুনিয়েই আনন্দ । কিছু কিছু বিচিত্র চরিত্রেরও দেখা পেয়েছে রবীন্দ্র । 
শিলাইদহতে একজন প্রায়ই আসে, সবাই তাকে বলে মৌলবি সাহেব । লোকটি পঞ্জাবি মুসলমান, 
আববি-ফারসি জানে । অতদূর থেকে এসে এই বাংলার এক গগুগ্রামে কেন পড়ে আছে তা বোঝা 
দায । লোকটি বেশ কথা বলে, কিছুক্ষণ ভাল লাগে, তার বকবকানি শেষ পর্যন্ত বিরক্তিকর পযায়ে 
চলে যায় । - 

অছিমুদ্দি সরদার নামে আর একজনও বেশ গল্প জমায় । সে নাকি একজন কবিয়াল । কিন্তু তার 
কবিয়ালির চেয়ে উদ্ভট গল্পই বেশি উপভোগ্য । তারও একটা দোষ আছে, শেষের দিকে সে 
জমিদারির ম্যানেজার ও অন্যান্য আমলাদের সম্পর্কে নানান দোষের কথা সাতকাহন করে বলতে শুরু 
করে, তার ধারণা, এতে জমিদারবাবু খুশি হবেন । 

রবীন্দ্র সবচেয়ে অবাক হয়েছিল শিলাইদহ পোস্ট অফিসের এক পিওনকে দেখে । চিঠির থলে 
পিঠে নিয়ে যাবার সময় সে আপন মনে গান করে । একদিন বজরার ছাদে বসে তার সেই গান শুনে 
রবীন্দ্র নিজেই তাকে ডেকে পাঠিয়েছিল । লোকে বলে, ওর নাম গগন হরকরা, রবীন্দ্রের কাছে সে 
নিজে অবশ্য বলল, তার নাম গগনচন্দ্র দাম । সাধারণ এক অশিক্ষিত মানুষ, সে নিজে গান রচনা 
করে, নিজেই সুর দেয় । কী গভীর উপলব্ধির কথা সে সব গানের । 

আমার মনের মানুষ যে রে, আমি কোথায় পাবো তারে 
কোথায় পাবো তারে... 

বাংলার গ্রামে-গঞ্জে এরকম কত সব মণি-মুক্তো ছড়িয়ে আছে। গগন হরকরার গান শুনতে 
শুনতে রবীন্দ্রর মনে হয়েছে, এই ধরনের সব লোকগীতি, মেয়েলি ছড়া, ব্রতকথা, মাঝিদের গান, 
এইসব সংগ্রহ করে রক্ষা করা দরকার । এই সবই তো আমাদের সংস্কৃতির উত্তরাধিকার । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৫ 


সাজাদপুরে এসে এখনও তেমন কোনও আকর্ষণীয় মানুষের দেখা পাওয়া যায়নি । ক'দিন ঝড় 
বৃষ্টির জন্য বজরায় থাকা হয়নি । কুঠিবাড়িতে আশ্রয় নিতে হয়েছে । নদীর ধার দিয়ে একা একা 
বেড়াবারও উপায় নেই। সঙ্গে সঙ্গে দুজন পাইক-লেঠেল যাবে পাহারা দিয়ে । রবীন্দ্র তা 
একেবারেই চায় না, কিন্তু ম্যানেজারমশাই জেদ ধরেছেন, জমিদারমশাইয়ের নিরাপত্তার জন্য এটা 
বিশেষ দরকার । 

দূর, ওরকমভাবে বেড়িয়ে কোনও সুখ আছে নাকি ? 

আজ সকালে মনে হচ্ছে এবারে কলকাতা থেকে কারুকে সঙ্গে নিয়ে এলে ভাল হত । শুধু বই 
পড়ে আর লেখালেখি করে ক্লান্ত লাগছে । 

সিংহ দরজায় নহবত বসেছে, সানাই বাজছে সেখানে । কয়েকজন লোক গাঁদা ফুলের মালা 
গেঁথে টাঙাচ্ছে। মঙ্গলঘটের ওপর কচি কচি কলাগাছ কেটে এনে বসানো হচ্ছে সারি দিয়ে | 
ভেতরের বড় হল ঘরটিতে রঙিন কাগজের শিকলি । মেঝেতে পাতা হয়েছে বিভিন্ন রঙের সতরঞ্ধি, 
মাদুর ও চট । মাঝখানে একটি কারুকার্যখচিত চেয়ার মখমল দিয়ে মোড়া । ঠিক যেন একটা 
সিংহাসন । আজ এখানে বিশেষ এক উৎসব, আজ পুণ্যাহ । 

এর আগে শিলাইদহে বেশ কয়েকবার ঘুরে গেলেও সাজাদপুরে রবীন্দ্র এল এই প্রথম । কৈশোরে 
সে এসেছে জ্যোতিদাদার সঙ্গে, তখন ছিল খুবই ধুমধামের ব্যাপার । জ্যোতিদাদা অনেক লোক-লক্কর 
নিয়ে ঘুরতে ভালবাসতেন, যেমন সঙ্গে থাকত গান-বাজনার দল, তেমনই ঢ্যাঁড়া পিটিয়ে জঙ্গলে 
শিকার করতে যেতেন । রবীন্দ্রের মনে আছে, একবার বাঘ শিকার করতে গিয়ে জ্যোতিদাদা তার 
হাতে বন্দুক তুলে দিয়েছিলেন । ওঃ কী ভয় পেয়েছিল সে, ভাগ্যিস তার নিক্ষিপ্ত গুলি বাঘের 
চতুঃসীমানা দিয়েও যায়নি । নাঃ, শিকার-টিকার তার ধাতে পোষায় না । 

শিলাইদহ ও পাতিসরের জমিদারি দেবেন্দ্রনাথের নিজস্ব হলেও সাজাদপুর পড়েছে তাঁর ভাই 
গিরীন্দ্রনাথের ভাগে । গিরীন্দ্রনাথের নাতি গগন, সমর, অবনরা নাবালক ছিল বলে দেবেন্দ্রনাথকেই 
দেখাশুনো করতে হত, এখন ওরা বড় হয়েছে, কিন্তু বড় অলস, বাড়িতে বসে ছবি আঁকে, বাইরে 
বেরুতেই চায় না। তাই রবীন্দ্রকেই ওদের বকলমে খাজনা আদায় করতে আসতে হয়েছে । 

এক সময় ম্যানেজারমশাই এসে বললেন, হুজুর, এবার যে নীচে যেতে হয়। সকলে অপেক্ষা 
করে আছেন । 

বেশ একখানা ঝলমলে পোশাক পরে নিতে হল রবীন্দ্রকে । চিনা সিক্ষের কুতাঁপাজামা | মাথায় 
পালক বসানো পাগড়ি, পায়ে নাগরা । এই বেশে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন জমিদারপ্রবর শ্রীল 
শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহিমার্ণব ! রবীন্দ্রের মনে হতে লাগল, সে যেন একজন থিয়েটারের 
রাজা । রাজার ভূমিকায় অভিনয় করা তার অভ্যেস আছে । 

বড় হলঘরটিতে সে প্রবেশ করার আগেই অনেকগুলি শাখ বেজে উঠল । শাঁখের আওয়াজে 
ঢেকে গেল সানাইয়ের সুর | প্রজারা সবাই উঠে দাঁড়িয়ে হাত জোড় করে রইল । রবীন্দ্র এসে সেই 
নকল সিংহাসনে কসতেই সবাই ভূমিতে কপাল ঠেকিয়ে প্রণাম জানাল, কেউ কেউ সেই অবস্থা থেকে 
আর ওঠেই না। 

অন্য জমিদারিতে এর পর পুরোহিত এসে বন্দনা করে, কিন্তু এই জমিদাররা ব্রাহ্ম, আগে পরম 
ব্রন্মের অর্চনা, তারপর অন্য কিছু । একজন আচার্য এসে প্রার্থনা পরিচালনা করলেন কিছুক্ষণ, 
তারপর জমিদারবাবুকে পুষ্পমাল্য ও চন্দন দিয়ে অভিষিক্ত করলেন । এর পর ম্যানেজারবাবু শুরু 
করলেন জমিদারের গুণগান । অনেকদিন পর ঠাকুর বংশের কেউ এলেন সাজাদপুরে, এটা 
এখানকার প্রজাদের পক্ষে বিরাট সৌভাগ্যের ব্যাপার । স্বর্গ থেকে নেমে আসা দেবতার মতন এই 
জমিদারের কৃপাঘন দৃষ্টিপাতে প্রজাদের সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে । 

রবীন্দ্র মনে মনে ভাবছে, প্রজারা যাতে কোনও রাজা বা জমিদারকে তাদেরই মতন একজন 
সাধারণ, মানুষ না মনে করে, সেইজন্য ভয় ও সন্ত্রম জাগাবার কিছু কিছু ব্যবস্থা চলে আসছে অনেক 
দিন ধরে । এই জন্যই রাজা-জমিদারদের নামগুলি খুব লম্বা লম্বা হয়, সাধারণ মানুষদের থেকে 


Tr দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আলাদা । যতই গরম থাকুক, তবু জবরজং পোশাক পরতে হয় রাজাকে । তিনি উচ্চাসনে 
বসবেন | তিনি কথা বলবেন নীচের দিকে তাকিয়ে, প্রজাদের কথা বলতে হবে মুখ তুলে । 

ম্যানেজার স্তুতি করে যাচ্ছে, রবীন্দ্র হাসছে ঠোঁট টিপে । এরা কেউ জানে না।' সে একজন 
নকল রাজা | ম্যানেজারবাবু তাকে দেবতা বানিয়ে দিয়েছে, আর রবীন্দ্র মনে মনে বলছে তার সদ্য 
রচিত কবিতার লাইন “খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে...” সে এখন খাঁচার 
পাখি ! 

বক্তৃতা শেষ করার পর ম্যানেজারবাবু রবীন্দ্রে গলায় আর এক প্রস্থ মালা পরিয়ে প্রণাম করলেন 
ভুলুঠিত হয়ে । ম্যানেজারবাবুই এখানকার দণ্ডমুণ্ডের কর্তা, তিনিও যাঁকে এমনভাবে প্রণাম জানান, 
সেই জমিদার তা হলে কতখানি বড় । 

এবার রবীন্দ্রকে প্রজাদের সন্বোধন করে ভাষণ দিতে হবে । যিনি স্বয়ং নাট্যকার ও অভিনেতা, 
তাঁর পক্ষে এই ভূমিকাটি শক্ত কিছু নয়। সুললিত কণ্ঠে তিনি সমবেত প্রজা ও আমলাবর্গকে 
আশীবদি জানালেন । 

এই উৎসবের দিনে প্রজাদের মধ্য থেকে বিশিষ্ট কোনও ব্যক্তিকে পুণ্যাহপাত্র হিসেবে বেছে 
নেওয়া হয় । জমিদার নিজের হাতে সেই পুণ্যাহপাত্র প্রজাকে প্রথম গলায় সোনার মালা পরিয়ে বরণ 
করবেন, তারপর তাকে নতুন কাপড়, এক হাঁড়ি দই, উত্তরীয়, একটি বড় মাছ, পান-তামাক ও ফলমূল 
ভর্তি একটি পাত্র-_এইসব উপটোৌকন দেবেন । জমিদার যে কতখানি প্রজানুরঞ্জক, তিনি যে শুধু 
গ্রহণ করেন না, প্রজাদেরও অনেক কিছু দেন, এ অনুষ্ঠান তারই প্রতীক । 

এবারে যাকে পুণ্যাহপাত্র হিসেবে নিবচিত কবা হয়েছে, তিনি একজন মধ্যবয়স্ক মুসলমান । 
পোশাক-আশাক দেখে মনে হয বেশ সন্তরান্ত । ম্যানেজারের নির্দেশ মতন রবীন্দ্র তাঁকে চন্দনের 
ফোঁটা ও মালা প্বাল, তাবপর উপহার দ্রব্গুলি তুলে দিল হাতে । সেসব মাথায় ঠেকিয়ে এক পাশে 
সরিয়ে রেখে প্রজাটি হঠাৎ শুয়ে পড়ে রবীন্দ্রের পা জড়িয়ে ধরলেন । 

একজন বয়স্ক মানুষ পায়ে হাত দিচ্ছে বলে রবীন্দ্র স্বাভাবিক সঙ্কোচেই পা সরিয়ে নিল। কিন্তু 
প্রজাটি তা মানবেন কেন ৷ যুগ যুগ সঞ্চিত বিশ্বাসের এই প্রথা যে জমিদারের পা স্পর্শ করে প্রণাম 
জানাতে হয়| বুকে হেটে এগিয়ে এসে আবার ঝাঁপিয়ে পড়লেন রবীন্দ্রের পায়ে । তারপর 
আচকানের জেব থেকে একটি মোহব ভর্তি পুটুলি রাখলেন সেখানে । 

এবপর অন্য প্রজারা একে একে উঠে এসে নজরানা ও কর রেখে যেতে লাগল জমিদারের 
সামনে | রবীন্দ্র দেখল, বিভিন্ন জাতির প্রজাদের জন্য পৃথক বসার ব্যবস্থা । ব্রাহ্মণদের দেওয়া 
হয়েছে ধপধপে সাদা চাদর বেছানো মাদুর । হিন্দু আমলা ও মহাজনদের জন্য পাতা হয়েছে রঙিন 
সতরঞ্চি, আর সাধারণ প্রজা, যাদের অধিকাংশই মুসলমান, তাদের জন্য চট । তাও হিন্দু ও 


মুসলমানদের দুদিকে । 
একঘেয়েমি ও ক্লান্তি লাগলেও রবীন্দ্রের উঠে যাবার উপায় নেই । প্রজারা টাকা-পয়সা দিচ্ছে, 
এই জন্যই তো তাকে এখানে পাঠানো হয়েছে ! ঙ 


সাজাদপুর থেকে আর দু দিন পরেই রবীন্দ্র ভেসে পড়ল শিলাইদহের দিকে । সেখানে অনেক 
কাজ বাকি আছে। সাজাদপুরে প্রজাদের মধ্যে অসন্তোষের সংবাদ পাওয়া গিয়েছিল, সেই জন্যই 
রবীন্দ্রকে তড়িঘড়ি করে এখানে আসতে হয় । কিন্তু সেরকম কোনও অসন্তোষের চিহ্নই দেখা গেল 
না। আপাতত সব কিছুই ঠিকঠাক, প্রজারাও শাস্ত, ম্যানেজার ও আমলাবর্গও খুশি, যথেষ্ট কর 
আদায় হয়েছে বলে দেবেন্দ্রনাথও সক্তুষ্ট হবেন । 

ফেরার পথে সে দু'খানা ছোট গল্প লিখে ফেলল । এখন গল্প বেশ এসে যাচ্ছে কলমের ডগায় । 
কৃষ্ণকমল ভট্টাচার্য “হিতবাদী” নামে পত্রিকা প্রকাশ করায় রবি সেখানে প্রতি সংখ্যায় একটি করে গল্প 
লিখতে শুরু করেছিল ৷. ভালই লাগছিল তার গল্পগুলি লিখতে, হঠাৎ একদিন কৃষ্ণকমল বললেন, 
রবিবাবু আপনার গল্পগুলি কিছু গুরুপাক হয়ে যাচ্ছে, সাধারণ পাঠকরা ঠিক নিতে পারছে না। 
আপনার কাছ থেকে কিছু লঘু রকমের রচনা চাই। এ কথা শুনে রবীন্দ্র রাগ ধরে গিয়েছিল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম i 


সম্পাদকের হুকুম মতন ফরমায়েশি লেখা লিখতে হবে নাকি ? হিতবাদীতে লেখাই সে বন্ধ করে 
দিল । 

কিছুদিন পরেই ঠাকুরবাড়ি থেকে আর একটি নতুন পত্রিকা বেরুতে শুরু করছে। “সাধনা । 
নিজেদের একটা পত্রিকা না থাকলে চলে না। বড় দাদার দুই ছেলে সুধীন্দ্র ও নীতীন্দ্র নিয়েছে এই 
কাগজের ভার, কিন্তু রবীন্দ্রকেই সম্পাদনার ব্যাপারটা দেখে দিতে হয়, তার নিজের লেখাই থাকে 
সবাধিক | “সাধনা'র জন্য আবার তার ছোট গল্প লেখা শুরু হয়েছে । রবীন্দ্রর বড় মেয়ে বেলী এখন 
বেশ টরটর করে কথা বলে, পৃথিবী সম্পর্কে তার হাজার রকম প্রশ্ন, তার কথা ভাবতে ভাবতে মাথায় 
এসে গেল 'কাবুলিওয়ালা' নামে একটা গল্প । 

লেখার ফাঁকে ফাঁকে রবীন্দ্র অন্যমনস্ক হয়ে যায় | কিছু কিছু প্রজার মুখ মনে পড়ে । সরল, 
পরিশ্রমী মানুষ, তারা ঘাম ঝরিয়ে ফসল ফলায়, কিন্তু তাদের দারিদ্র্য কোনও দিন ঘোচে না। কিন্তু 
মহাজন, আমলা, জমিদাররা তো দিব্যি আরামে থাকে । যাদের শ্রমে জমিতে ফসল ফলে, তাদের 
বঞ্চিত করে এই জমিদারির ব্যবসা কী করে ন্যায়সঙ্গত হতে পারে ? এই প্রশ্ন তার মনে বারবার 
জাগে, কিস্তু সমাধানের উত্তর খুঁজে পায় না। সে নিজে এখনও জমিদার নয়, পিতার এবং খুড়তুতো 
ভাইদের প্রতিনিধি মাত্র । কিন্তু সে যদি কোনও জমিদারির মালিক হত, তা হলে নিজের স্বত্ব ত্যাগ 
করলেও কি কোনও সুরাহা হত ! অধিকাংশ গরিব প্রজারই নিজস্ব জমি ধরে রাখার ক্ষমতা নেই, তারা 
মহাজনের খপ্পরে পড়বে । ইংরেজ সরকারও প্রতিটি প্রজার কাছ থেকে খাজনা আদায় করতে পারবে 
না, জমিদারদের কাছ থেকে থোক টাকা পেলেই তাদের সুবিধে, সুতরাং নিজেদের স্বার্থেই ইংরেজ 
সরকার এই ব্যবস্থা টিকিয়ে রাখবে । 

পদ্মা নদী ধরে এসে গোরাই নদীর মুখটায় ঢুকে শিলাইদহ কুঠিবাড়ি । এই নামটির বেশ মজাব 
ইতিহাস আছে । বিরাহিমপুর পরগনার এই গ্রামটির নাম এককালে ছিল খোরসেদপুর । খোরসেদ 
নামে এক ফকির এসে আস্তানা গেড়েছিলেন এখানে । তারপর সেই ফকিরের নাম মুছে গেল সাহেবি 
আমলে ৷ দুই নদীর সঙ্গমস্থলে এককালে নীলকর সাহেবরা একটা কুঠি স্থাপন করেছিল । সেই 
নীলকরদের মধ্যে এক দোর্দগুপ্রতাপ সাহেবের নাম ছিল শেলী, ওই নামে যে এক কোমল হৃদয়, 
স্বপ্নময় কবি ছিলেন তা এই সাহেবটিকে দেখে বোঝবার উপায় নেই । সেই অত্যাচারী নীলকরের 
নামে এই জায়গার নতুন নাম হল শেলীর দহ, তারপর লোকের জিভে একটু একটু করে বদলে গিয়ে 
এখন শিলাইদহ । 

নীলকরদের সেই পরিত্যক্ত কুঠিবাড়িটি কিনে নিয়েছিলেন দ্বারকানাথ । রবীন্দ্রের মনে আছে, 
কৈশোর বয়েসে এখানে সদলবলে বেড়াতে এসে তারা সেই বিশাল কুঠিবাড়িটিতেই থেকেছে । 
বাড়িটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছিল, সম্প্রতি সেটিকে একেবারে ভেঙে ফেলে তৈরি হয়েছে 
নতুন কুঠিবাড়ি । কয়া, জানিপুর ও কুমারখালি, কাছাকাছি এই তিনটি মহাল, আর একটু দূরে পান্টি 
মহাল, এই সব কটি মহালের জমিদারির কাজ পরিচালনা করা 'হয় শিলাইদহের কুঠিবাড়ি থেকে । 

সাজাদপুরের থেকে অনেক বেশি আড়ম্বরের সঙ্গে এখানে পুণ্যাহ অনুষ্ঠানের আয়োজন করা 
হয়েছে। কুঠিবাড়িতে না উঠে রবীন্দ্র এখানে বজরাতেই রয়ে গেল । বজরাকে সে বলে শুধু বোট, 
বজরা শব্দটা কেমন যেন গেরেমভারি শোনায় । বোটটা রইল পদ্মার বুকে নোঙর করে । বষয়ি 
পদ্মার যে ভুবনমোহন রূপ, তা ছেড়ে ইটকাঠের বাড়িতে থাকতে কার মন চায় ! ইন্দিরাকে সে চিঠি 
লেখে, পদ্মাকে আমি বড় ভালবাসি । ইন্দ্রের যেমন এঁরাবত, আমার তেমনি পদ্মা । 

এখানে আর সানাই নয়, কয়েকটি বন্দুকের শব্দে অনুষ্ঠানের উদ্বোধন হল । তারপর হুলুধবনি আর 
শঙ্খধ্বনি । নদীর পাড় থেকে কুঠিবাড়ি পর্যন্ত স্থাপন করা হয়েছে কয়েকটি অস্থায়ী ফটক । চতুর্দিকে 
ফুলের ছড়াছড়ি । দু দিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে কর্মচারীরা । নায়েবমশাই যখন রবীন্দ্রকে 
ডাকতে এল, তাকে অবাক করে সে বেরিয়ে এল শুধু শুভ্র ধুতি ও আচকান পরে, কাঁধের ওপর একটি 
মুগার চাদর | মাথায় পাগড়ি নেই, পায়ে নাগরাপ্প বদলে তালতলার চটি । আমলারা ভুরু তুলে মুখ 
চাওয়া-চাওয়ি করতে লাগল, এমন সাধারণ বেশে হুজুর যাবেন প্রজাদের সামনে ? 


’” দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সামান্যই পথ, তবু পালকি মজুত আছে । নায়েব রবীন্দ্রকে সেই পালকিতে ওঠার ইঙ্গিত করতেই 
রবীন্দ্র বলল যে সে হেঁটেই যাবে । 

দরবার কক্ষের দ্বারের সামনে এসে সে থমকে দাঁড়াল । 

ভেতরে বসার ব্যবস্থায় হিন্দু মুসলমানদের স্পষ্ট ভাগ রয়েছে । চাদব ঢাকা সতরঞ্চির ওপর 
হিন্দুরা, সামনের দিকে ব্রাহ্মণদের আসন । আর মুসলমানদের জন্য সতরঞ্চি থাকলেও তার ওপর 
চাদর পাতা নেই । নায়েব গোমস্তাদের জন্য বেশ কয়েকটি চেয়ার পাতা, মাঝখানে জমিদার হুজুরের 
সত্যিকারের সিংহাসন । 

রবীন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলল | তার মনে পড়ল, অছিমদ্দি সরদারের একটা কথা । সে একদিন 
বলেছিল, হুজর, সাহাদের হাত থিকা শ্যাখদের বাঁচান । কথাটা প্রথমে বুঝতে পারেনি রবীন্দ্র | 
এখানে সব মুসলমানদেব শেখ বলে । পরম্পর সম্বোধন করে ‘ও শ্যাখের পো”, এইভাবে । 
অধিকাংশ প্রজাই মুসলমান বা শেখ । ইদানীং হিন্দু মুসলমানের সম্পর্কটি বেশ স্পর্শকাতর হয়ে 
এসেছে । সারা ভারতের অধিকাংশ মুসলমান নেতা এখন হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসে 
যোগদানের বিরোধী । গ্রাম বাংলাতেও কি সেই প্রভাব ছড়িয়েছে ? 

অছিমদ্দি সরদার অবশ্য সেভাবে কথাটা বলেনি । মুসলমান অথ শেখরা প্রায় সবাই গরিব । 
হিন্দুদের মধ্যেও গবিব আছে, তবে তাদের মধ্যে সাহা সম্প্রদায় মহাজনী করে, তারা ধনবান, গরিবদের 
জমি-গযনাপত্র-হাল-গরু বন্ধক রেখে তারা ফুলেফেঁপে ওঠে । জমিদারি কাচারির ম্যানেজার থেকে 
সমস্ত আমলাই হিন্দু, সুতরাং শোষক ও উৎপীড়ক বলতে কিছু হিন্দুর মুখই মনে পড়ে । এই অবস্থা 
কি যুগ যুগ ধরে চলতে পারে ? হিন্দুদের মধ্যে যারা শিক্ষিত এবং শুভবোধসম্পন্ন, তাদেরও এই 
দিকটা চোখে পড়ে না? 

সাজাদপুরে রবীন্দ্র যা মুখ ফুটে বলতে পারেনি, এখানে সে আর দ্বিধা করে না। এখানে তার 
কর্তৃত্ব অনেক বেশি । 

ববীন্দ্র ম্যানেজাবকে মৃদু গলায় জিজ্ঞেস করল, প্রজাদের এ রকম ভিন্ন ভিন্ন বসার ব্যবস্থা কেন ? 

মানেজার বলল, এই রকমই তো চলে আসছে হুজুর ৷ কারা আগে প্রণামী দেবে, কারা পরে 

রবীন্দ্র বলল, মুসলমানরা সংখ্যায় অনেক বেশি, তারা পরে দেবে কেন ? তাদের বসার জায়শায় 
চাদব পাতা নেই কেন ? 

ম্যানেজার বলল, এটাই প্রথা হুজুর । সমাজে যার যে রকম স্থান । ব্রাহ্মণের স্থান সবাগ্রে, 
তারপব কায়স্থরা-_ 

রবীন্দ্র বলল, প্রথা মাত্রই ভাল নয়, অনেক প্রথা যুগ অনুযায়ী বদলাতে হয়। এ সব তুলে 
ফেলুন । সবাই এক সঙ্গে মিলেমিশে বসবে । 

ম্যানেজার হেসে বলল, তা কি হয় হুজুর ! ওতে দুষ্ট প্রজারা লাই পেয়ে যাবে । আপনি চলুন 
হুজুর, সিংহাসনে গিয়ে বসন, শুভ মুহুর্ত পার হয়ে যাচ্ছে । 

রবীন্দ্র বলল, আজ পুণ্যাহ, আজ প্রজাদের সঙ্গে মিলনের উৎসব । এমন বিভেদের ব্যবস্থা আমি 
মেনে নিতে পারি না । আমার ওই সিংহাসনও সরিয়ে নিন । আমি সবাইকার মাঝে গিয়ে বসব । 

ম্যানেজার জিভ কেটে বলল, কী যে বলেন ! তা আবার হয় নাকি ? কতাঁদের আমল থেকে যা 
চলে আসছে, তা কখনও বদলানো যায় ? শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে। 

রবীন্দ্র ম্যানেজারের দিকে চেয়ে রইল | ম্যানেজার চোখ সরাল না। সে জানে যে কতার এই 
কনিষ্ঠ পুত্রটি কবিতা-্টবিতা লেখে, যাত্রার দলের ছেলেদের মতন গান গায় । ঘোড়ায় চড়ে না, 
শিকার করতে যায় না, বাঈজী নাচায় না, এমনকী মদ পর্যন্ত খায় না। স্বভাবটা মেয়েলি ধরনের । 
এখন এর মাথায় একটা হুজুগ চেপেছে, তাকে কোনওমতেই প্রশ্রয় দেওয়া চলে না। জমিদার চলে 
গেলে তারপর জমিদারি চালাবার সব দায়িত্ব নিতে হবে তো ম্যানেজারকেই । 

প্রজারাও সবাই উদগ্রীব হয়ে চেয়ে আছে । ম্যানেজারের সঙ্গে জমিদারতনয়ের নিচু গলায় কী 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আলোচনা হচ্ছে, তা তারা বুঝতেই পারছে না । 

রবীন্দ্র গলা একটুও উঁচু না করে বলল, যতদিন ধরেই এ প্রথা চলে আসুক, আমার আদেশ, এটা 
বদল করতে হবে । জাতিভেদ আমি মানব না । সবাই মিলেমিশে একসঙ্গে বসবে এ বছর থেকে । 
ম্যানেজার এবার দৃঢ় গলায় বলল, জমিদারের হুকুম না পেলে কিছুই বদলাতে পারব না আমরা । 
এরকমই ব্যবস্থা চলবে । 

রবীন্দ্র বলল, এখানে আমিই জমিদার । আমার আদেশই চুড়ান্ত । আপনি যদি মানতে না পারেন, 
তা হলে আপনাকেই সরে যেতে হবে । 

ম্যানেজার বলল, শুধু আমি কেন, অন্য কর্মচারীরাও কেউ এ আদেশ মানতে পারবে না । তারা 
পদত্যাগ করবে । 

রবীন্দ্র বলল, তা হলে আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অন্য কর্মচারীরাও সরে যান এখান 
থেকে । কলকাতা থেকে আমার সঙ্গে যে খাজাঞ্চি এসেছে, সে-ই হিসেবপত্র রাখবে । 

রবীন্দ্র এবার এগিয়ে গিয়ে তার জন্য রক্ষিত ভারী সিংহাসনটা দু হাতে তুলে সরিয়ে দিল এক 
পাশে । তারপর প্রজাদের দিকে ফিরে বলল, এই পুণ্যাহ আমাদের সকলের শুভ মিলনের দিন । এই 
মিলন উৎসবে পরস্পরের মধ্যে কোনও ভেদ থাকতে পারে না। পৃথক আসন সব সরিয়ে দেওয়া 
হোক । আমিও অন্যদের সঙ্গে একাসনে বসব | 

প্রজাদের মধ্যে বিভ্রান্তির কোলাহল শুরু হয়ে গেল । এই কথার তাৎপর্য প্রথমে বুঝতেই পারল 
না অনেকে । ব্রাহ্মণরা রাগারাগি শুরু করে দিল । অন্য দিকে মুসলমানরাও বলল, আমরা তো বেশ 
বসে আছি, অসুবিধা তো কিছু নাই ! 

প্রথা এমনই এক জিনিস যে তার ভাল-মন্দ বিচাব করার ইচ্ছেটাই অনেকের মনে জাগে না। যে 
কোনও পরিবর্তনেই অনেকে ভয় পায । 

ছেলেছোকরাবা বেশ উৎসাহিত হয়ে উঠল । তারা চেয়ার ও সতরঞ্চি সব সরিয়ে ঢালাও ফবাস 
পেতে দিয়ে চেঁচিয়ে বলতে লাগল, যার যেখানে ইচ্ছে বসে পড়ো, হুজুর বলেছেন, তাঁর কাছে 
প্রজাদের কোনও জাত নেই । সবাই সমান । 

সকলের স্থান সঙ্কুলান হবার পর রবীন্দ্রের নির্দেশে শুক হল মাঙ্গলিক পাঠ । আচার-অনুষ্ঠান 
যেমন চলার চলতে লাগল । ম্যানেজার সমেত অনেক কর্মচারীই দূরে সরে দাঁড়িয়ে ছিল, এক সময 
দু'তিনজন এসে বাস পড়ল পেছনের দিকে । রবীন্দ্র তাদের দিকে চেয়ে সম্মিতভাবে হেসে বলল, 
অন্যরাও যদি এখন আসতে চায় আমার আপত্তি নেই। ম্যানেজারবাবুকেও আমি পদত্যাগ 
প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছি ! 

এই কবি-কবি ধরনের ছোকরাটির যে এতখানি মনের জোর থাকবে তা ম্যানেজার কল্পনাও 
করেনি । সে হার স্বীকার করতে বাধ্য হল । সমস্ত অনুষ্ঠান চুকে গেল নির্বিঘে । 

এর পর রবীন্দ্র অনেক কিছুই সহজ করে দিল। সে এখন একলা বেড়াতে যায়, কোনও 
বরকন্দাজকে পাহারাদার হিসেবে সঙ্গে নেয় না। গ্রামের প্রজাদের নিজে কাছে ডেকে এনে কথা 
বলে। অনেকে অবশ্য ডাকলেও আসে না। একদিন সে দেখল, নদীর ধারে কতকগুলি বালক 
হা-ডু-ডু খেলছে । অনেকদিন সে এই খেলাটি দেখেনি, তার ভারি ভাল লাগল, ছেলেগুলির সঙ্গে 
ভাব করার জন্য সে হাতছানি দিয়ে ডাকল তাদের । ছেলেরা ভাবল, তাদের বুঝি কোনও অপরাধ 
র্‌ দে ৯ তার ছুটে পালাল । সকলের ভয় ভাঙাতে অনেক সময় লাগবে | 

সরে ইলেতুকষই৬জেগে থাকে রবীন্দ্র । মাল্লা-পাহারাদাররা ঘুমিয়ে পড়লেও লগ্ন জ্বেলে সে 

ৃ কখনও ছাদের ওপর উঠে বিশাল আকাশের নীচে দাঁড়ায় । বষয়ি পদ্মা 

ই বিকশিত হচ্ছে । রাত্রির নদী ফিসফিস করে কত কথা বলে । এই 
থাকতে মনে পড়ে যায় এক রহস্যময়ী রমণীর কথা, আজই তার সঙ্গে 
। সে একজন গেরুয়া পরা যুবতী । বেশ মাজা মাজা শরীর, কোথা 
ছি কেউ জানে না। বসাকদের একটা এঁদো পুকুরের ধারে একটা তমাল 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গাছের নীচে কুটির বেঁধে একলা একলা থাকে | তার কোঁচরে সব সময় বাঁধা থাকে অনেক ফুল। 
তার নাম সর্বখেপী, কেউ কেউ বলে সে নাকি জাদু জানে । নায়েবমশাইও রবীন্দ্রকে সাবধান করে 
দিয়েছে, বাবুমশাই, ওর চোখের দিকে তাকাবেন না। তা হলে আর কলকাতায় ফিরতে পারবেন 
না। সে কথা শুনে রবীন্দ্রর হাসি পেয়েছিল । 

সকালবেলা নদীর ঘাটে সেই সর্বখেপীর সঙ্গে রবীন্দ্রের মুখোমুখি দেখা । থমকে দাঁড়িয়ে সর্বখেপী 
এমন একটা ভাব করল, যেন সে রবীন্দ্রকে বহুদিন চেনে । কোঁচড় থেকে এক মুঠো গন্ধরাজ ফুল 
তুলে রবীন্দ্রের হাতে দিতে দিতে বলল, গৌর, কেমন আছ গৌর ! তারপর সে রবীন্দ্র গালে হাত 
বুলিয়ে দিতে দিতে বলেছিল, গৌরসুন্দর আমার, পরাণের নিধি... । সেই কোমল হাতের স্পর্শে 
রবীন্দ্রের শরীর শিরশির করছিল, এ গ্রামের কেউ তাকে এমনভাবে ছুঁতে সাহস করবে না ! 

সর্বখেপী একটা গানও গেয়েছিল : 


মোরে যে বোলো সে বোলো সখি 

সে রূপ নিরখি নারি নিবারিতে 
মজিল যুগল আঁখি 

ও না তনুখানি কেবা সিরজিল 
কি মধু মাখিয়া তায়... 


গানটা কি সর্বখেপীর নিজের রচনা, না আগেকার কোনও পদকতারি মিলিয়ে দেখতে হবে । কিন্তু 
সুরটা অপূর্ব । আজ সারাদিন নিজের লেখার সময়ও রবীন্দ্র মাঝে মাঝে এই গানটা গুনগুন 
করেছে। সুরটা গেঁথে গেছে তার মনে । 
অনেক বাতেও কিছু কিছু নৌকো যায় ৷ দূরে দেখা যায় বিন্দু বিন্দু আলো । আকাশে চাঁদ ও 
মেঘেব লুকোচবি চলেছে, স্নিহ্ধ বাতাস নিয়ে আসে রাত্রে ফোটা ফুলের সুগন্ধ, চলস্ত নৌকোয় শোনা 
যায় রাত জাগা মাঝিদের গান ! একটা নৌকো এ দিকেই আসছে, রবীন্দ্র উৎকর্ণ হয়ে গানের 
কথাগুলো বোঝার চেষ্টা কবল | পাশ দিযে যাবার সময় বোঝা গেল কিছুটা : 
যোবতী 


ক্যান বা কর মনভারি 
পাবনা থেকে এনে দেবো 
এ যে চিরকালের তৃষিত বিরহীর গান । কোন দূর গ্রামে রয়ে গেল স্ত্রী কিংবা প্রেমিকা, সওদাগর 
কবে ফিরবে তার ঠিক নেই । সেই অভিমানিনীকে সান্ত্বনা দেবার জন্য প্রেমিকটি পাবনা থেকে এক 
টাকা দামের মোটরি কিনে আনবে । মোটরিটা কী বস্তু ? কী সেই দুর্লভ জিনিস পাবনায় পাওয়া যায়, 
মাত্র এক টাকা দাম, যা পেলে প্রেমিকার মুখে হাসি ফুটবে ? 
রবীন্দ্র দ্রুত কামরায় ফিরে গিয়ে নিজের খাতায় গানটি লিখে রাখল । এমন সরল হৃদয় ভরা গান 
অনেক কবিই লিখতে পারবে না । এই গান কেন নির্জন রাত্রির নদীবক্ষে হারিয়ে যাবে ? রবীন্দ্র ঠিক 
করল, গগন হরকরাকে ডেকে তার গানগুলিও সে লিখে নেবে । 
জমিদারি পরিদর্শনে আসার প্রধান উদ্দেশ্য যতদূর সম্ভব কর আদায় করে তহবিল বোঝাই করা । 
এ বারে আদায়-পত্র ভালই হয়েছে, দেবেন্দ্রনাথ খুশি হবেন । এ ছাড়াও, গ্রামবাংলার কত গান, কত 
মানুষের মুখ, জীবনের কত বিচিত্র বিকাশ, প্রকৃতি ও মানুষের জঙ্গাঙ্গী সম্পর্কের অনুভব রবীন্দ্র যে 
তার অভিজ্ঞতার ঝুলিতে বোঝাই করে নিয়ে চলেছে, সেই সম্পদের পরিমাপ করবে কে? 


২১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩ 


কাশিয়াবাগানে জানকীনাথ ঘোষালের বাড়িতে সান্ধ্য চায়ের আসর বেশ বিখ্যাত । এই চায়ের 
আসরে আমন্ত্রণ পাওয়াই সামাজিকভাবে বিশেষ গৌরবের ব্যাপার । 

বড় হলঘরটা সুদৃশ্য সোফাসেটি দিয়ে সাজানো । মাঝখানে একটি নিচু, গোল কাশ্মীরি টেবিল । 
এক দিকের দেয়ালে একটি এক মানুষ-সমান বিশাল ঘড়ি, তার ঘণ্টাধবনি গিজরি ঘণ্টার মতন 
সুগম্ভীর । অন্য দিকে একটি পিয়ানো । এ ছাড়া দেয়ালে ঝোলানো রয়েছে বিলাতি চিত্রকরদের 
কয়েকটি বাঁধানো ছবি। ঝুলন্ত ঝাড়লঠনটিতে চৌবষ্রিটি বাতি জ্বলে । এ বাড়িতে টানা পাখার 
ব্যবস্থা নেই, লেস দিয়ে মোড়া অনেকগুলি হাত-পাখা থাকে অতিথিদের জন্য । অতিথির সংখ্যা 
সাত-আটজনের বেশি নয়, সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় । 
সাহিত্য, শিল্প, রাজনীতি বিষয়ে কথাবার্তা হয়, রসিকতা-হাসিঠাট্টাও চলে, সঙ্গীতও চা-জলপানের 
অঙ্গ, কিন্ত পরনিন্দা-পরচচ্চা বা নিছক লঘু কথা কেউ বললে অন্যরা ভুরু তুলে থামিয়ে দেয় । 

এই চায়ের আসরে মহিলারাও পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন, এই বৈশিষ্ট্যটি অন্যান্য 
অভিজাত গৃহে দেখা যায় না। পরিবেশটি অনেকটা বিলিতি ধরনের হলেও মানসিকতায় এঁরা খুবই 
স্বদেশি । এই পরিবারটিই দেশপ্রেমে উদ্বুদ্ধ । 

আসরের মধ্যমণি জানকীনাথ নিজে নন, তাঁর স্ত্রী স্বর্ণকুমারী । অনেকে বলে মহারানি 
ভিকটোরিয়ার ভাবভঙ্গির সঙ্গে স্বর্ণকুমারীর মিল আছে । ব্রিটিশ রাজত্বে এখন যেমন রাজা নেই, 
মহারানির শাসন চলছে, সেইরকমই এই ঘোষাল পরিবারের সব কিছু চলে স্বর্ণকুমারীর অভিপ্রায় 
অনুসারে । জানকীনাথ একটু আড়ালে থাকতে ভালবাসেন । তাঁর স্বভাবটিই এরকম, বনু 
জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত, কিন্ত নিজের প্রচার চান না। গত সাত-আট বছর ধরে যে 
ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শহরে, তার পেছনে জানকীনাথের 
উদ্যোগ ও অর্থসাহায্য অনেকখানি, কিন্তু তিনি সহজে মঞ্চের ওপর বসতে রাজি হন না। তাঁর 
সাহিত্যজ্ঞান যথেষ্ট, তবু নিজে কলম ধরেন না, তিনি চান তাঁর স্ত্রী ও কন্যার খ্যাতি ছড়িয়ে পড়ক । 
নিঃশব্দে তিনি আরও এমন কিছু সমাজসংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন, যা অনেকের কাছে 
অকল্পনীয় । জমিদার-তনয় হয়েও জানকীনাথ কোনও রকম জাতিভেদ বা ুঁৎমার্গ মানেন না। 
মেথর বা চণ্ডালের হাতের রান্নাও তিনি অল্লানবদনে খেতে পারেন । এ শুধু কথার কথা নয়, 
সমাজের একেবারে অস্ত্যজ শ্রেণীর লোকদের বাড়িতে চাকরি দিয়ে তাদের রান্নাবান্না ও অন্যান্য 
কাজকর্ম শিখিয়ে দেওয়া হয়, এ বাড়ির সর্বত্র তাদের অবাধ গতি । 

আজ অবশ্য তাদের সরিয়ে দিয়ে একজন খাঁটি ব্রাহ্মণকে দিয়ে সমস্ত আহার্য প্রস্তুত করানো 
হয়েছে। সেই ব্রাহ্মণটির খালি গা, মাথায় টিকি, গলায় সাদা ধপধপে মোটা পৈতে, অথাৎ তার 
্রাহ্মণত্ব প্রকটভাবে দৃশ্যমান । আজ বোম্বাই থেকে একজন অতিথি আসবেন, যাঁর ছুতমার্গ সম্পর্কে 
নানান কাহিনী প্রচলিত । 

অতিথিরা আসবেন সাড়ে ছ'টার সময়, স্বর্ণকুমারী ও সরলা ঘরটির সাজসজ্জা শেষবারের মতন 
তদারকি করে নিচ্ছে। প্রত্যেকটি সোফার সামনে ছোট ছোট টুল পাতা, তাতে রাখা হয়েছে জলের 
গেলাস, চুরুটের বাক্স ও দেশলাই ৷ চুরুটের বাজ্গুলি সব রুপোর, আর পেতলের লম্বা লম্বা 
ছাইদানগুলি সোনার মতন ঝকঝকে । ন্বর্ণকুমারী দেয়ালের একটা বাঁকা ছবি সোজা করে দিতে দিতে 
জিজ্ঞেস করলেন, আজ কী গান গাইবি ঠিক করেছিস ? 


bl দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরলা বলল, রবিমামার দু'খানি গান গাইব | তুমি আমাকে বেশি গাইতে বোলো না ! 

স্বর্ণকুমারী বললেন, বাংলা গান তো মিস্টার তিলক বুঝবেন না। তুই আজ একটা সংস্কৃত গান 
গাইলে পারিস । | 

সরলা ইংরিজি, বাংলা, সংস্কৃত, ফরাসি, হিন্দি এমনকী কণটিকি গানও জানে, তবু সে-বলল, আমি 
বাংলা গানই গাইব | ওরা বুঝতে শিখুক । আমরা হিন্দি গান গাই, ওরা কেন বাংলা শুনবে না? 

স্ব্ণকুমারী বললেন, সংস্কৃত গান গাইলে কী হবে জানিস তো, ওরা মনে করে, বাঙালিরা সংস্কৃত 
ভাল জানে না, তুই দেখিয়ে দিবি, আমাদের মেয়েরাও কত ভাল সংস্কৃত জানে । 

সরলা ঠোঁট উল্টে বলল, ওদের কাছে আমি অত নিজেকে জাহির করতে চাই না ! 

স্বর্ণকুমারী খানিকটা আদেশের সুরে বললেন, এত করে সংস্কৃত শেখা হচ্ছে, একটা গান শোনাতে 
কী আছে ? অন্তত বঙ্কিমবাবুর ওই বন্দেমাতরম গানটা-. 

মায়ের সঙ্গে সরলার প্রায়ই মতবিরোধ হয় ৷ তবু পারিবারিক সহবত অনুযায়ী কেউ গলা চড়িয়ে 
কথা বলে না। গুরুজনদের কথার প্রতিবাদেরও একটা সীমারেখা আছে । আপত্তি চেপে রেখে 
সরলা বলল, আচ্ছা গাইব । 

সরলা অনেক ব্যাপারেই বিদ্রোহিনী । কলেজে ভর্তি হবার সময় সে হঠাৎ ঠিক করেছিল, সে 
একটা বিজ্ঞানের বিষয় নেবে । তাও আবার পদার্থবিদ্যা, ফিজিক্স ! মেয়েরা পড়বে ফিজিক্স, এ 
তো পাগলামি ! বেথুন কলেজে তো ফিজিক্‌স পড়াবার কোনও ব্যবস্থাই নেই। বড় জোর বটানি 
পড়া যেতে পারে, তাতে বিশেষ যন্ত্রপাতি লাগে না। সকলের নিষেধ সত্ত্বেও জেদ ধরে রইল 
সবলা। কলেজে ব্যবস্থা না থাকলেও মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দা 
কালটিভেশান সায়েন্স-এর সান্ধ্য লেকচার শুনে পরীক্ষা দেওয়া যায়। কিন্তু সেখানে তো শুধু 
পুকষরা যায় । অতগুলি বয়স্ক ছাত্রদের মধ্যে একা একটি মেয়ে গিয়ে বসতে পারে নাকি ? কিন্ত 
অনেক প্রথাই তো ভাঙছে একটু একটু করে । সরলা ডাক্তারি পড়তে রাজি হয়নি বলে মহেন্দ্রলাল 
কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন, এবার সে বিজ্ঞান পড়তে আগ্রহী শুনে তিনি উৎফুল্ল হয়ে বলেছিলেন, হ্যা, 
ব্যবস্থা হবে, আলবাৎ ব্যবস্থা হবে । ছেলেগুলো কি বাঘ নাকি যে খেয়ে ফেলবে মেয়েটাকে ? 

তবে, সন্ধেবেলা একা একা সরলাকে বিজ্ঞান ভবনে গিয়ে ক্লাস করতে হল না অবশ্য । লেকচার 
শুরু হবার আগে সরলা গিয়ে বসে থাকত মহেন্দ্রলাল ও ফাদার লাফোঁর চেম্বারে । তারপর তার দুই 
চেয়ার । দাদাদের সঙ্গে আসবার সময় ছাত্ররা চাপা টিটকিরি দিয়ে বলত, বডি গার্ড, বডি গার্ড ! 

সসম্মানে ফিজিক্স পাস করে রুপোর মেডেল পেয়েছিল সরলা । বি এ পরীক্ষাও সে অনার্স 
নিয়ে পাস করেছে । এখন তার প্রধান কাজ ভারতী পত্রিকার দেখাশুনো করা এবং বিবাহেচ্ছু 
প্রেমিকদের দূরে সরিয়ে রাখা ৷ না, বিয়ে করে কোনও বাড়ির বউ সেজে বসে থাকার একটুও ইচ্ছে 
নেই তার । জীবন তার কাছে এর চেয়ে অনেক বড় । মা-বাবাও অবশ্য বিয়ের জন্য চাপ দেন না 
সরলাকে । 

এর মধ্যে সরলা আবার ঠিক করেছে, সে সংস্কৃতে এম এ পরীক্ষা দেবে । এক বেদাস্তবাগীশ 
পণ্ডিতের কাছে শুরু করল পড়াশুনো । সংস্কৃত কলেজের এক অধ্যাপক তা জানতে পেরে বললেন, 
সঃ, অত সোজা নাকি ? বাড়িতে পড়ে এম এ পরীক্ষা ? এ আর অন্য কোনও বিষয় নয়, সংস্কৃত, কী 
করে পাস করে দেখব ! সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরলা, দিনরাত সংস্কৃত পড়ছে । তার পণ্ডিত 
এমন আর দেখিনি ! 

বাইরে ঘোড়ারগাড়ির শব্দ হতেই স্বর্ণকুমারী দ্রুত অন্দরমহলে চলে গেলেন। অতিথিরা হঠাৎ 
এসে অপ্রস্তুত অবস্থায় তাঁকে দেখে ফেলবে, এরকম কখনও হয় না। অতিথিরা সবাই এসে আসন 
গ্রহণ করবেন, ভূত্যেরা প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে যাবে, পারস্পরিক কথাবার্তা শুরু হবে, তারপর 
একসময় নাটকীয়ভাবে গৃহকন্ত্রীর আবিভবি, রাজসভায় রাজেন্দ্রাণীর প্রবেশের মতন । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৩ 


সরলা অবশ্য সাজপোশাক বা আদবকায়দা নিয়ে মাথা ঘামায় না । সাদা সিক্ষের শাড়ি তার পছন্দ, 
বা কাঁধের কাছে একটি বড় রক্তিম চুনি বসানো ব্রোচ, এ ছাড়া অন্য কোনও অলংকার সে পরেনি । 
সে এগিয়ে গেল দরজার দিকে । ওপর থেকে নেমে এলেন জানকীনাথ, কন্যার দিকে চেয়ে 
জ্বালাতন করবে না! 

প্রথম দু'জন অতিথিই সরলার অপরিচিত । বাগবাজারের শিশিরকুমার ঘোষের ছোট ভাই 
মতিলাল একজন বিখ্যাত সাংবাদিক । শিশিরকুমার এখন বৈষ্ণব ধর্ম নিয়ে খুব মেতেছেন, মতিলালই 
ওঁদের অমৃতবাজার পত্রিকা প্রধানত দেখাশুনো করেন, কিছুকাল আগে এই পত্রিকাটি তাঁরই চেষ্টায় 
সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে । মতিলাল জাতীয় কংশ্রেসেরও একজন উৎসাহী সংগঠক । 
মতিলালের সঙ্গীটিও একজন বিখ্যাত সাংবাদিক, ইনি বোম্বাইয়ের কেশরী নামে একটি পত্রিকার 
সম্পাদক এবং মারাঠা পত্রিকার অন্যতম পরিচালক ও লেখক | ইংরিজি ও মারাঠি এই দুই ভাষাতেই 
লেখেন, এঁর নাম বালগঙ্গাধর তিলক । 

বালগঙ্গাধর তিলকের বয়েস ছত্রিশ-সাইত্রিশের মতন, সুগঠিত, ব্যায়ামপুষ্ট শরীর, উজ্জ্বল গৌরবর্ণ 
মুখখানিতে চাপা অহংকারের চিহ্ন । ইনি চিৎপাওন ব্রাহ্মণ । মহারাষ্ট্রের এই চিৎপাওন ব্রাহ্মণরা মনে 
করে, এরাই ভারতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ । এমন জনশ্ররতি আছে যে, বিদেশি একটি জাহাজ আরব সাগরে 
ডুবে গেলে তার যাত্রীরা ভাসতে ভাসতে এসে ঠেকে কোঙ্কন উপকূলে । স্থানীয় মানুষরা এদের 
সবাইকে মৃত ভেবে চিতায় চড়িয়ে দেয়, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার পর সেই প্রত্যেকটি 
মৃতকল্প মানুষ উঠে বসে । জ্বলন্ত চিতা থেকে পুনজীঁবিত হয় বলেই এদের নাম চিৎপাওন । এক 
সময় মহারাষ্ট্র তথা ভারতের অনেকখানি অংশেরই শাসনক্ষমতা দখল করেছিল এই চিৎপাওন 
ব্রাহ্মণরা, ছত্রপতি শিবাজীর উত্তরাধিকারী পেশোয়াগণ ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । 

বালগঙ্গাধর উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁর বেশ কিছু মতামত অত্যন্ত 
সংস্কারাচ্ছন্ন ও প্রাচীনপন্থী । মহারাষ্ট্রে পাশ্চাত্য ধারায় শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী অথচ 
বিধবাবিবাহের বিরোধী । জাতি-ভেদ প্রথার সমর্থক । এই কিছুদিন আগে সহবাস-সম্মতি আইন 
নিয়ে কত হইচই হয়ে গেল তাতেও এঁর ভূমিকা ছিল বিচিত্র ! বাল্যবিবাহ প্রথার দরুন পাঁচ ছ' বছর 
বয়েসের মেয়েদের ওপর স্বামীরা ধর্ষণ করে, ভয়ে ও যন্ত্রণায় কত বালিকা মারাই যায়, এতকাল তা 
গোপনই থাকত, এখন সংবাদপত্রে সে রকম কিছু কিছু ঘটনা মুদ্রিত হয় প্রায়ই । সেইজন্য ইংরেজ 
সরকার একটা আইন প্রণয়ন করতে চাইলেন । বিবাহ যে-বয়েসেই হোক, স্ত্রীর বয়েস বারো বছর পূর্ণ 
হবার আগে কোনও স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না । বারো বছরের কম বয়েসী বধূর সঙ্গে 
কোনও স্বামী জোর করে মিলিত হতে চাইলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে । বিবাহ একটা ধর্মীয় 
অনুষ্ঠান, সে ব্যাপারে কোনও বিধিনিষেধ আরোপ করতে ইংরেজ সরকার সাহস পায় না। কিন্তু 
যেখানে বালিকাদের ওপর ধর্ষণে প্রাণনাশের সম্ভাবনা, সেখানে তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়াই তো 
সঙ্গত । দেশের অধিকাংশ শিক্ষিত, শুভবুদ্ধিসম্পন্ন মানুষই এই আইনকে সমর্থন জানিয়েছিলেন, কিন্ত 
মহারাষ্ট্রের এই বিশিষ্ট ব্যক্তিটি তীব্র ভাষায় এর প্রতিবাদ করে গেছেন। 

বালগঙ্গাধর তিলক যদি শুধু একজন গোঁড়া, প্রাচীনপন্থী মানুষ হতেন, তা হলে তাঁকে আমল না 
দিলেই চলত | কিন্তু ইনি একজন প্রবল দেশপ্রেমিক, ছাত্র অবস্থাতেই প্রতিজ্ঞা করেছিলেন যে 
কোনওদিন ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করবেন না। দেশের মানুষের চেতনা জাগ্রত 
করা এঁর ব্রত, জাতীয় কংগ্রেসে ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, নেতৃত্ব দেবার সমস্ত গুণ রয়েছে 
এঁর মধ্যে । এরকম মানুষকে কোনও ক্রমেই অগ্রাহ্য করা যায় না ! 

জানকীনাথ এই দুই অতিথিকে অভ্যর্থনা করে নিয়ে এলেন ভেতরে । ধুতির ওপর গায়ে শুধু 
একটা সিক্ষের চাদর জড়িয়ে আছেন তিলক । আসন গ্রহণ করার আগে তিনি জুতো খুলে পা ধুতে 
চাইলেন । সরলা নিজে তিলককে বাইরের উঠোনে নিয়ে গিয়ে জল ঢেলে দিল তাঁর পায়ে । তিলক 
এই যুবতীর সঙ্গে কোনও কথা বললেন না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একে একে অন্য অতিথিরা এসে উপস্থিত হলেন । স্বর্ণকুমারী মাঝখানে এসে বসার পর নিজের 
হাতে এক একটি পিরিচে খাবার সাজাতে লাগলেন । নবীন ময়রার দোকান থেকে আলাদাভাবে 
রসগোল্লা বানিয়ে আনা হয়েছে, বাড়িতে তৈরি হয়েছে মালপোয়া, সন্দেশ, নিমকি, লুচি, 
পা তিলকের কথা চিন্তা করে সমস্ত আহার্যই আজ নিরামিষ, পেঁয়াজ কিংবা ডিমের ছোঁয়া 

নেই । 

মতিলাল স্বর্ণকুমারীর দিকে ইঙ্গিত করে বললেন, ওঁকে কিছু দেবেন না। 

স্ব্ণকুমারী বিস্মিত হয়ে বললেন, সবই তো ব্রাহ্মণের হাতে তৈরি | তাও উনি খাবেন না ? কিছুই 
খাবেন না? 

মতিলাল বাংলায় বললেন, উনি তো আমার বাড়িতে এসে উঠেছেন । আমি রান্নার বামুন ঠিক 
করে রেখেছিলাম | কিন্তু উনি নিজে বোম্বাই থেকে একজন রান্নার ঠাকুর সঙ্গে করে এনেছেন । 
বাঙালি বামুনদের ওপর গুঁদের ভক্তিশ্রদ্ধা নেই । 

স্বর্ণকুমারী খুবই আহত বোধ করলেন । 

তিলক বাংলা বোঝেন না। তবু ওঁদের কথাবাতরি মর্ম খানিকটা হৃদয়ঙ্গম করে ইংরিজিতে 
বললেন, আমি শুধু চা খাব । চা, দুধ, চিনি আলাদা করে রাখুন, আমি নিজে মিশিয়ে নেব । 

মতিলাল সকৌতুকে বললেন, চা খেতে রাজি হয়েছেন ? সেও তো এক সৌভাগ্যের ব্যাপার ! 
আপনার একবাব চা খাওয়া নিয়ে কী কাণ্ড ঘটে গেছে, সে কথা এঁদের বলতে পারি, বালগঙ্গাধর ? 

তিলক সোফাতে বসে আছেন শিরদাঁড়া সোজা করে, গম্ভীর মুখ, আয়ত চক্ষু দুটি যেন ঝকঝক 
করছে । মুখে কিছু না বলে সামান্য ঘাড় হেলিয়ে তিনি সম্মতি জানালেন । 

মতিলাল বললেন, একবার হয়েছিল কী, পুণায় এক পাদ্রি আর তার বোন একটা বক্তৃতা সভায় 
সেখানকাব বিশিষ্ট ব্যক্তিদের ডেকেছিলেন । বক্তৃতা-টক্তুতা তো হয়ে গেল, তারপর চা আর বিস্কুট 
পরিবেশন করা হল । তিলক, রানাডে, গোখলে এঁরা সবাই নিলেন । আর ছিল যোশী নামে একজন 
নেটিভ ক্রিশ্চান। সে লোকটা উৎসাহ করে চায়ের কাপ, বিস্কুট এগিয়ে দিচ্ছিল । তারপর সে-ই 
একটা খববের কাগজকে জানিয়ে দিল যে এইসব ব্যক্তিরা এক বিধর্মী মিশনারির বাড়িতে চা 
খেয়েছে । তাই নিয়ে গোলমাল পাকিয়ে উঠল, শঙ্করাচার্ের মঠে বিচার সভায় তিলকদের জাতিচ্যুত 
করার বিধান দেওয়া হল | তখন তিলক নানা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বোঝালেন যে এই লঘু পাপে 
প্রায়শ্চিত্ত কবলেই নিস্তার পাওয়া যায় । তিলক কিছু অর্থ জরিমানা দিয়ে প্রায়শ্চিত্ত করলেন । 
তারপর থেকে আর তিনি যেখানে সেখানে চা খান না। 

উপস্থিত অতিথিদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল । 

ব্যাবিস্টার আশুতোষ চৌধুরী বললেন, মিস্টার তিলক, একটা প্রশ্ন করতে পারি ? আপনি 
প্রায়শ্চিত্ত করতে রাজি হলেন কেন ? আপনি কি সত্যি মনে করেন, ক্রিশ্চান হোক বা যাই-ই হোক, 
কারুর বাডিতে চা পান করা দোষের ? 

তিলক দু'দিকে মস্তিফ সঞ্চালন করে বললেন, না। 

আশুতোষ চৌধুরী বললেন, তা হলে আপনি জরিমানা দিলেন কেন £ আমরা তো কত 
সাহেব-মেমেব হাতে চা খেয়েছি, হোটেলে গিয়েও চা খাই, আমাদের তো জাত যায় না ! 

তিলক এবার জলদমন্ত্র স্বরে বললেন, বাংলায় আপনারা অনেক সামাজিক নিয়ম ভাঙতে পারেন, 
বদলাতে পারেন, কারণ বাংলায় সে রকম সুদৃঢ় সমাজবন্ধন নেই । শঙ্করাচার্যের মতন ধর্মগুরু নেই। 
আমি জানি, চা-পাতার রস, একটু দুধ ও একটু চিনি মিশ্রিত পানীয়টি নিদেষি, তাতে জাত যায় না। 
কিন্তু আমাদের দেশের কোটি কোটি অশিক্ষিত মানুষ এখনও মনে করে, বিধর্মীর হাতে কিছু খেলে 
জাত যায় । যতদিন না তাদের এই মনোভাবের বদল ঘটছে, ততদিন আমি বাড়াবাড়ি করতে চাই 
না। শঙ্করাচার্য যদি আমাকে জাতিচ্যুত করতেন, তা হলে সাধারণ মানুষ আর আমার কোনও কথা 
শুনতেই চাইত না। ব্রাত্যদের সবাই অবজ্ঞা করে, তাই আমি প্রায়শ্চিত্ত মেনে নিয়ে বুঝিয়ে দিয়েছি, 
আমি ব্ৰাহ্মণ্য ধর্মের মূল এ্রতিহ্যের সঙ্গে যুক্ত । আপনারা মনে করেন, আগে সমাজসংস্কার, তারপর 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম Vl 


রাজনীতি । আমি মনে করি, আগে রাজনীতি, তারপর সমাজসংস্কার । 

তিলকের বক্ততাটি শেষ হতেই সরলা ফস করে জিজ্ঞেস করল, আপনি নাকি বিধবাবিবাহেরও 
বিরোধী ? 

তিলক স্পষ্ট গলায় বললেন, হ্যা । 

সরলাও খানিকটা অভিযোগের সুরে বলল, কেন ? বালবিধবাদের যে কত কষ্টের জীবন কাটাতে 
হয় তা আপনি জানেন না £ কখনও দেখেননি £ 

তিলক বললেন, দেখেছি, জানি | বিধবাদের উচিত সেই কষ্ট ও ত্যাগ স্বীকার করেও পরিবারের 
সবার সেবা করে যাওয়া । তাতে মহৎ দৃষ্টান্ত স্থাপিত হবে । নইলে সমাজে অসংযম বাড়বে । 

সরলা বলল, বাঃ, বেশ কথা বললেন । মেয়েরাই শুধু কষ্ট স্বীকার করবে । আর পুরুষরা একটার 
পর একটা বিয়ে করে যাবে। 

তিলক বললেন, কন্যা, তুমি আমার পুরো মতামত জানো না । আমি যেমন বিধবাদের বিয়ে মানি 
না, তেমনই বলেছি, বিপত্বী করাও আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। 

আসরে একটা মৃদু হাস্যরোল উঠল । এমন অদ্ভুত প্রস্তাব কেউ কখনও শোনেনি । 

জানকী নাথ একটা প্রশ্ন করার জন্য উসখুস করছিলেন । কিন্তু তিনি গৃহস্বামী, অতিথি বিরক্ত হতে 
পারেন এমন কোনও কথাই তাঁর বলা উচিত নয় । মনে মনে ভাবলেন, ভাগ্যিস আজ ডাক্তার 
মহেন্দ্রলাল সরকারকে নেমন্তন্ন কবা হয়নি । তা হলে তিনি বোম্বাইয়ের এই নেতাটিকে ধমকে শেষ 
করে দিতেন | 

তিনি ফিসফিস কবে আনন্দমোহন বসুকে বললেন, সহবাস সম্মতি বিলের কথা একবার জিজ্ঞেস 
করো না। 

আনন্দমোহন বললেন, মিস্টার তিলক, আপনি সহবাস সম্মতি বিলের এত ঘোর বিরোধী কেন, তা 
আমরা কিছুতেই বুঝতে পাবিনি । বাচ্চা মেয়েদের ওপর স্বামীরা অত্যাচার করুক, এটা আপনি মেনে 
নেবেন ? 

এই প্রসঙ্গটি ওঠা মাত্র সরলা ঘর থেকে বেরিয়ে চলে গেল । সহবাস শব্দটি অন্য পুরুষদের 
সামনে শোনাও উচিত নয় কোনও কুমারী মেয়ের । 

তিলক বললেন, সে রকম কোনও স্বামীরূপী পশুকে চোখের সামনে দেখলেই আমি জুতো পেটা 
করব ! 

সকলেই বিস্মিত । এ যে সম্পূর্ণ বিপরীত কথা । 

আনন্দমোহন বললেন, কী আশ্চর্য, আমরা যে একেবারে অন্যরকম শুনেছি । এই বিল পাস হবার 
আগে আপনি তীব্র ভাষায় এর বিরুদ্ধে লিখেছেন, এর বিরুদ্ধে সই সংগ্রহ করেছেন । একথাও 
শুনেছি, পুণার ক্রীড়াভবনে ডাক্তার ভাণ্ডারকর এই বিলের সমর্থনে একটা মিটিং ডেকেছিলেন, 
আপনি দলবল নিয়ে জোর করে সেখানে ঢুকে মিটিং ভেঙে দিয়েছেন, খানিকটা মারামারিও 
হয়েছিল ! 

তিলক বক্রভাবে বললেন, মিটিং-এ জোর করে ঢুকতে হয় কেন ? মিটিং কি সবার জন্য নয় ? 
যারা বাধা দিয়েছিল, আমার সঙ্গীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি তো হতেই পারে | 

আনন্দমোহন বললেন, আপনি এই বিল পাশের ঘোর বিরোধিতা করেছেন, অথচ এখানে বলছেন, 
বাচ্চা মেয়েদের ওপর অত্যাচার করা অন্যায় । 

তিলক বললেন, বিরোধী তো বটেই । এই বিল পাস হওয়া খুবই অনুচিত হয়েছে । 

তারপর হঠাৎ রেগে উঠে বললেন, শুনুন, আপনাদের কতকগুলো স্পষ্ট কথা বলি। আমার 
ব্যক্তিগত মত এই, বাল্যবিবাহ অতি ক্ষতিকর প্রথা । মেয়েদের ষোলো আর ছেলেদের কুড়ি বছর 
বয়েসের আগে বিয়ে দেওয়া একেবারেই উচিত নয় । আমাদের হিন্দু ধর্মের এরকম সংস্কার হওয়া 
প্রয়োজন । সে আমরা যখন পারব করব । ইংরেজ সরকার মাথা গলাতে যাবে কেন ? আপনারা 
বাঙালিরা, নিজেরা কিছু করতে পারেন না, এক একটা সমাজসংস্কারের প্রস্তাব তুলে সরকারের কাছে 


২ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ফেলে দেন, সরকার তা নিয়ে আইন পাস করলে মনে করেন, একটা দারুণ কীর্তি হল ! আমরা 
চাইছি, সরকারের কাছ থেকে কিছু কিছু ক্ষমতা নিয়ে নিতে, আর আপনারা সরকারের হাতে আরও 
বেশি ক্ষমতা তুলে দিচ্ছেন । আমাদের ধর্মীয় ব্যাপারে ইংরেজ সরকারকে মাথা গলাতে দিলে ক্রমেই 
তো তারা পেয়ে বসবে ! সেই জন্যই আমি এইসব সরকারি আইনের বিরোধী ! | 

আনন্দমোহন বললেন, আপনি যা বললেন, আমাদের বাংলাতেও অনেকে এই মতে বিশ্বাসী । 
এখানকার কিছু রক্ষণশীল পত্রিকা সহবাস সম্মতি বিল সমর্থন করেনি । কিন্তু অন্য একটা দিক ভেবে 
দেখেছেন ? আইন প্রয়োগ না করলে কি অনেক অনাচার বন্ধ করা যায়? আইন পাস না হলে 
সতীদাহ বন্ধ হত ? ক্রীতদাস প্রথা রদ হত ? পরাধীন জাতি নিজেদের সমাজ বদলাতে পারে না। 
আপনার যুক্তি অনুযায়ী, কবে আমাদের সমাজের কিছু কিছু বীভৎস প্রথা নিজেরাই বদলাবে সেই 
অপেক্ষায় বসে থাকলে এখনও শত শত নারী স্বামীর সঙ্গে চিতায় পুড়ে মরত, হাটে-বাজারে 
গরু-ছাগলের মতন মানুষও কেনা-বেঢা চলত ! 

জানকীনাথ উঠে দাঁড়িয়ে বললেন, আর একবার চা ? 

মতিলাল বললেন, একটু গান হোক না । সরলা মাকে ডাকুন, গান শুনি । 

সরলা এসে পিয়ানোয় বসল । 

পরপর তিনটি গান শোনালো সে, অন্য সকলে বাহবা দিলেও তিলকের কোনও ভাবের অভিব্যক্তি 
দেখা গেল না। 

স্বর্ণকুমারী তাঁর রচিত দু'খানি বই এই মহারান্ত্রীয় অতিথিকে উপহার দিলেন । চায়ের আসরের 
শুধু বিশেষ বিশেষ অতিথিদেরই তিনি বই উপহার দেন । তিলক বাংলা পড়তে পারেন না। বই দুটি 
উল্টেপান্টে পাশে সরিয়ে রাখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বঙ্গদেশীয় বন্ধুগণ, আপনাদের 
কাছে একটা বিশেষ প্রস্তাব জানাবার জন্যই আমি এবার কলকাতায় এসেছি । 

সকলেই কৌতৃহলী হয়ে তাকালেন তিলকের দিকে । র 

তিলক বললেন, আমরা বছরে একবার ভারতের কোনও শহরে জাতীয় কংগ্রেসের সম্মেলনে 
মিলিত হই, তারপর সারা বছর আর দেখা-সাক্ষাৎ হয় না, আমাদের মধ্যে আর কোনও যোগাযোগ 
থাকে না। কংগ্রেসের সভায় আমরা বক্তৃতার বন্যা ছোটাই, অবশ্যই ইংরেজিতে, তাতে আমাদের 
ভাষণ-পটুতার প্রমাণ হয় বটে, কিন্তু সাধারণ মানুষের মনে তাতে কি একটুও দাগ কাটে ? এতকাল 
পরে আমরা ভারতীয় জাতিত্ববোধে উদ্বুদ্ধ হতে চাইছি, কিন্তু আপামর জনসাধারণের মধ্যে তার কি 
কোনও প্রভাব দেখা দিয়েছে এ পর্যন্ত । এতকালের বিদেশি শাসনে থেকে আমরা কুপমণ্ডুক হয়ে 
গেছি। বেশির ভাগ মানুষ নিজের এলাকার বাইরে যায় না, নিজের নিজের গোষ্ঠীর বাইরের 
মানুষদের চেনেই না। এক সঙ্গে অনেকে মিলে কোনও কাজ করতে আমরা জানিই না। শুধু 
বক্তৃতা দিয়ে আর সভা-সমিতি করে বেশি মানুষকে কাছাকাছি আনাও যাবে না । আমাদের কোনও 
জাতীয় উৎসব নেই। সেই জন্যই আমার প্রস্তাব, এরকম কিছু কিছু উৎসবের প্রবর্তন করা হোক, 
যাতে অজানা-অচেনা মানুষরাও কাছাকাছি এসে অংশগ্রহণ করতে পারে । মহারাষ্ট্রে আমরা গণেশ 
উৎসব শুরু করেছি । ভারতীয়রা ধর্মীয় উৎসব করে নিজের নিজের বাড়িতে, কখনও মন্দিরে গিয়ে । 
ধর্মের নামে পথে পথে মিছিল করতে ভারতীয়রা ভুলেই গিয়েছিল কয়েক শো বছর ধরে । গণেশ 
উৎসবে আমরা ভাল সাড়া পেয়েছি, প্রতি বছরই বেশি সংখ্যক মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে যোগ 
দিচ্ছেন । উপলক্ষ যা-ই হোক, এক সঙ্গে এত মানুষ পথে নামার বিশেষ তাৎপর্য আছে। আপনারা 
বেঙ্গল প্রেসিডেন্সিতে এরকম কোনও উৎসব চালু করতে পারেন না? 

অন্যান্য অতিথিরা মুখ চাওয়া-চাওয়ি করতে লাগলেন । জাতীয় উৎসব মানে গণেশ উৎসব ? এ 
যে এক উদ্ভট কথা ! 

সরলার হাসি পেয়ে গেল। পেট মোটা, শুড়ওয়ালা ওই কিন্তৃতকিমাকার দেবতাটি সম্পর্কে সে 
অনেক ঠাট্টা-ইয়ার্কি শুনেছে । তাকে নিয়ে উৎসব? 

একজন অতিথি বললেন, মিস্টার তিলক, আপনি বললেন, ভারতীয়দের মধ্যে প্রকাশ্য উৎসবের 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম ll 


চল নেই ? কিন্ত মুসলমানদের মধ্যে তো আছে । মহরমের সময় সারা দেশেই তারা তাজিয়া নিয়ে 
বিরাট মিছিল করে । 

তিলক বললেন, সেটা কি ভারতীয় উৎসব, না আরবি উৎসব ? সে যাই হোক, মুসলমানরা 
এঁক্যবদ্ধ হতে পারে, তা ঠিক । কিন্তু হিন্দুরা কি ভারতীয় নয় ? তারা চিরকাল বিচ্ছিন্ন, কুপমণ্ডুক হয়ে 
থাকবে ? তাদের এক্যবদ্ধ হবার প্রয়োজন নেই ? ওরা যদি সারা দেশে মহরমের মিছিল করে, 
আমরাই বা সারা দেশে কেন গণেশ উৎসব উপলক্ষে মিলিত হতে পারব না ? সিদ্ধিদাতা গণেশ সমস্ত 
হিন্দুদের কাছেই গ্রহণীয় ! 

মতিলাল এবার ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, ওহে তিলক, তুমি যাঁদের সামনে এই কথাগুলি বলছ, 
কংগ্রেসের অধিবেশনে বাংলা থেকে যাঁরা প্রতিনিধিত্ব করেন, তাঁরা অধিকাংশই যে ব্রাহ্ম ! ব্রাহ্মরাই 
এখানকার সমাজের শীর্ষস্থানে বসে আছেন । তাঁরা মুর্তিপূজায় ঘোরতর বিরোধী, হিন্দু মন্দিরের পাশ 
দিয়ে যাবার সময় চোখ বুজে পার হয়ে যান, তাঁরা আবার নতুন করে গণেশ পূজার প্রচলন করবেন ? 
না হে না, তোমার এ প্রস্তাব এঁদের কাছে কক্ষে পাবে না ! 

তিলক একটুক্ষণ চুপ করে রইলেন । 

তারপর বললেন, বেশ, আপনারা বাঙালিরা উচ্চস্তরের মানুষ, ধর্মীয় উৎসব মানেন না। তা হলে 
অন্য কোনও উৎসবের কথা ভাবা যাক । আমরা কি বীর পুজার কথা চিন্তা করতে পারি ? ইংরেজরা 
মনে করে, আমরা শক্তিহীন, দুর্বল, কাপুরুষ ! অতীতে কি আমাদের দেশে বীর যোদ্ধা ছিল না? 
কাছাকাছি ইতিহাস থেকে সেরকম কোনও বীর দেশপ্রেমিক যোদ্ধাকে যদি আমরা আদর্শ হিসেবে 
স্থাপিত করি, তাকে কেন্দ্র করে উৎসব শুরু হবে, সেই উপলক্ষে আবার ব্যায়ামচ্, অস্ত্র অনুশীলনও 
হতে থাকবে, তা হলে আবার আমরা একটা শক্তিশালী জাতিতে পরিণত হব, আমাদের 
আত্মসম্মানবোধ জাগ্রত হবে । সে রকম একজন বীরপুরুষের নাম ঠিক করুন, আপনাদের 
বাঙালিদের মধ্যে যদি কেউ থাকেন, তাঁকে নিয়েই সর্ব ভারতে উৎসব প্রচলিত হবে, মহারাষ্ট্রের দায়িত্ব 
আমি নিজে নেব । 

সহসা কেউ কোনও উত্তর দিতে পারলেন না । বাঙালি বীরপুরুষ ? বঙ্কিমচন্দ্র লিখেছেন, বাংলার 
ইতিহাস নাই । অস্পষ্ট ইতিহাস থেকে সে রকম মহান কোনও বীর যোদ্ধাকে কি খুঁজে বার করা 
যাবে, যাঁকে ভারতের সমস্ত প্রান্তে মৌটামুটি চিনবে ? 

একজন বললেন, বাঙালিই যে হতে হবে, তার কোনও অর্থ নেই । ভারতের যে কোনও অঞ্চল 
থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে । ধরা যাক আকবর ? হ্যাঁ, সম্রাট আকবর হতে পারেন 
না? 

অমনি আরও কয়েকজন বললেন, হ্যাঁ, আকবর ! আকবরকে সকলেই মেনে নেবে । 

তিলক এঁদের প্রত্যেকের মুখপানে দৃষ্টি সঞ্চালন করলেন । তারপর জিহায় তলোয়ারের ধার এনে 
বললেন, আকবর ? আকববের ব্যক্তিগত বীরত্বের কোনও প্রসিদ্ধি আছে বুঝি ? এদেশেরই বিভিন্ন 
সুলতান ও রাজাদের তিনি দমন করেছেন, তাঁর দৃষ্টাত্তে আজকের কেউ প্রেরণা পাবে? 

একটু থেমে তিনি আবার বললেন, আকবর কি ভারতীয় ? সেও তো বিদেশি শাসক ! আমি 
ঘতটুকু ইতিহাস জানি, ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়ী হয়ে ভারত দখল করে | 
এই বাবর পিতা ও মাতার দিক দিয়ে তৈমুর আর চেঙ্গিস খানের বংশধর, দুজনেই কুখ্যাত লুটেরা । 
বিদেশি বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন কেড়ে নেয় । আর আকবর সেই 
সিংহাসনে বসে তেরো বছর বয়েসে, ১৫৫৬ খ্রিস্টাব্দে । মাত্র তিরিশ বছরেই এই বিদেশি রাজশক্তি 
ভারতীয় হয়ে গেল ? ইংরেজরা পলাশীর যুদ্ধ জয় করার পর ১৩৫ বছর কেটে গেছে, তাহলে 
ইংরেজরাই বা কী করে বিদেশি শক্তি হবে ? 

একজন বললেন, মুঘলরা শেষ পর্যন্ত ভারতেই থেকে গিয়েছিল, এ দেশেই বিয়ে-শাদি করে 
ভারতীয় হয়ে গিয়েছিল ! 

তিলক বললেন, তা হলে আমরা এবারে আরও দু-তিনশো বছর পরাধীন থেকে দেখি 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ইংরেজরাও পুরোপুরি ভারতীয় হয়ে যায় কি না! তবে আর আন্দোলন করে লাভ কী ? দাসত্ব 
করতেই আমরা অভ্যস্ত ! 

এর পর আকবরের: পক্ষে বিপক্ষে তর্ক শুরু হয়ে গেল। কেউ বললেন, আকবর হিন্দু 
মুসলমানকে মেলাবার চেষ্টা করেছিলেন, সেটাই একটা আদর্শ হতে পারে । আর একজন বললেন, 
অনেক মুসলমানের কাছে সেই জন্যই আকবর ঠিক গ্রহণীয় নন, তাঁকে খাঁটি মুসলমান বলে মনে করা 
হয় না। তিনি হিন্দু রমণীদের অস্তঃপুরে স্থান দিয়েছেন। অন্য একজন বললেন, আকবর বেছে 
সঙ্গে বিয়ে দিয়েছেন? আর একজন বললেন, আকবরের ছবি নিয়ে উৎসব করতে গেলে সব 
মুসলমানরাই আপত্তি জানাবে, কোনও মানুষের ছবি কিংবা মূর্তিপূজাও তাদের কাছে নিষিদ্ধ । 

তখন অন্য কোনও বীর খোঁজা হতে লাগল । কেউ বলল, আলেকজান্ডারের বিরুদ্ধে লড়েছিল, 
সেই পুরু ? অমনি অন্য একজন জিজ্ঞেস করল, কেমন দেখতে ছিল তাঁকে ? কেউ বলল, সংগ্রাম 
সিংহ ; কেউ বলল, রাজা শশাঙ্ক ; কেউ বলল, নানা সাহেব ; কেউ বলল, গুরুগোবিন্দ সিং... 

এইসব পরস্পরবিরোধী মতামতের সময় চুপ করে রইলেন তিলক | তাঁর কঠিন মুখভঙ্গি দেখলে 
মনে হয়, এঁদের কোনও প্রস্তাবই তিনি গ্রাহ্যের উপযুক্ত বোধ করছেন না। 

এক সময় তিনি মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন, শিবাজী ! ছত্রপতি শিবাজী মহারাজ ! 


৪ 


সারা দিনের মধ্যে দুপুরগুলোই সরলার কাছে মনে হয় সবচেয়ে দীর্ঘ, সময় আর কাটতেই চায় 
না। এত বড় বাড়ি একেবারে শুনশান । পড়াশুনো করতেই বা কতক্ষণ ভাল লাগে ? যখন সময়ের 
টানাটানি থাকে কিংবা কিছু বিঘ্ন ঘটে, তখন পড়াশুনোয় মন বসে বেশি । আর সময় যখন অফুরন্ত, 
তখন মনে হয় পরে পড়লেই তো হয় । 

দুপুরে ঘুমোতে পারে না সরলা, দোতলায় তার নিজস্ব ঘরে মাদুর পেতে গুচ্ছের বই খুলে বসে । 
ওপর মহলে কোনও পুরুষ মানুষ নেই, জানকীনাথ গেছেন মফস্বলে, দাদা বিলেতে, জামাইবাবু 
কিছুদিন দিদির সঙ্গে এখানে ছিলেন, এখন তিনিও বদলি হয়ে গেছেন রাজশাহিতে । এই গরমে 
বাড়িতে কোনও অন্তর্বাস পরে না মেয়েরা, সরলার অঙ্গে শুধু একটা আটপৌরে শাড়ি জড়ানো, চুল 
খোলা, দু চোখে গাঢ়ভাবে কাজল টানা | স্নান করার পর প্রত্যেক দিন সুমাঁকাজল লাগানো তার 
শখ । সংস্কৃত বই পড়তে পড়তে এক সময় সে কোনও ইংরিজি কাব্যের বই টেনে আনে, খাতা খুলে 
দু-এক লাইন বাংলা কবিতা লেখে, হঠাৎ উঠে চলে যায় পাশের ঘরে ৷ ঘরের তো অভাব নেই, 
সাত-আটখানা ঘর ফাঁকা পড়ে আছে। যে ঘরে দিদি-জামাইবাবু থাকতেন, সেই ঘরের পালঙ্কের 
ওপর শুয়ে ছটফট করে সরলা । দিদি তার বন্ধু, মন কেমন করে দিদির জন্য । বিবিও তার বন্ধু, 
কিন্তু বিবি এখন আর এ বাড়িতে বিশেষ আসে না । 

এ ঘরে দেয়াল জোড়া একটা আয়না । দিদির খুব আয়নার শখ, দিদি এই বেলজিয়াম প্লাসের 
দামি আয়নাটা লাগিয়েছিল, কী পরিষ্কার সব কিছু দেখা যায় । ঠিক যেন পালঙ্কের ওপর শুয়ে থাকা 
আর একটি সরলাকে এই সরলা দেখছে । 

সেদিকে তাকিয়ে থাকতে থাকতে সরলা ভাবে, সত্যি সত্যি কেমন দেখতে আমাকে ? 

বিকেলে যে ছেলেগুলো আসে, তারা সুন্দরী সুন্দরী বলে বলে সরলার কান ঝালাপালা করে 
দেয়। কেউ বলে অক্সরী, কেউ বলে সরস্বতী, কেউ বলে রাজকন্যার মতন । সরলা ফিক করে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম ্ঃ 


হেসে ফেলে । রাজকন্যাই বটে, বন্দিনী রাজকন্যা ! সরলা দু হাত ছড়িয়ে মুখে করুণ ভাব এনে 
রাজকন্যা সাজে, দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রাণেশ্বর ? কে তুমি অদৃশ্য প্রাণেশ্বর, উদ্ধারিলে মোরে ? 

বলতে বলতেই আবার তার হাসি পায় । এখনও পর্যন্ত কেউ তো তার প্রাণেশ্বর নয় ! যেসব দিন 
কোনও আনুষ্ঠানিক চায়ের আসর থাকে না, সেইসব বিকেলেও কয়েকজন যুবক আসে । 
জানকীনাথের ভাষায়, তারা সব সরলার সিউটার । সত্যিই তারা আসে সরলার সাহচর্য পাবার জন্য, 
তার মনোরঞ্জনের জন্য তারা উপহার আনে কতরকম, ফুল ছাড়া সরলা অন্য কিছুই গ্রহণ করে না। 
তাদের মিষ্টি মিষ্টি স্তৃতিবাক্যও বিশ্বাস করে না, সে জানে, ওরা তাকে অত সুন্দরী সুন্দরী বলে, বিবিকে 
দেখলেও গদগদভাবে ওই একই কথা বলবে । সরলা নিজে তো জানে, বিবি তার চেয়ে অনেক বেশি 

| 

কেউ কেউ যখন একটু নিভূতি পেয়ে সরলার কাছে উচ্ছাস দেখাতে আসে, তখনও সরলা হেসে 
ফেললে তারা হকচকিয়ে যায় । সরলাও বোঝে যে এমনভাবে হেসে ফেলা উচিত নয়। কিন্ত সে 
যে হাসি সামলাতে পারে না । 

একদিন ওদের একজন এমন নিরালা দুপুরে উঠে এসেছিল দোতলায় । বিশেষ পরিচিতদের মধ্যে 
কারুর যে ওপরে আসার নিষেধ আছে তা নয়, তবু দুপুরবেলা মেয়েরা যখন অন্দরমহলে কিছুটা 
অসংবৃত অবস্থয় থাকে, তখন কোনওভাবে জানান দিয়ে আসাটাই প্রথা । কিন্তু যোগিনী চাটুজ্যে যে 
হয় অতি সরল অথবা পাগল ! 

বড় মামা দ্বিজেন্দ্রনাথের বড় মেয়ে সরোজার বিবাহ হয়েছে মোহিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ তিনি 
তিনি জামাইবাবু । এই মোহিনী জামাইবাবুর চারটি ভাই আছে, তাদের সর্বত্র অবাধ গতি । এদের 
মধ্যে সজনী আর যোগিনী দুজনেরই পছন্দ সরলাকে, দুজনেরই কেমন যেন পাগলাটে স্বভাব । 
সরলাকে তুষ্ট করার জন্য সজনী যখন-তখন বেসুরো গলায় গান গেয়ে ওঠে, সবাই হেসে গড়াগডি 
দিলেও সে থামতে চায় না। যোগিনী আবার উল্টো রকমের, সে প্রায় কথাই বলতে চায় না, চুপ 
করে মুগ্ধ নয়নে সরলার দিকে চেয়ে বসে থাকে । অন্য কেউ কথা বলতে গেলেও সে উত্তর দেয় 
না। তাই নিয়ে বারবার হাসি-ঠাট্টা করলে সে হঠাৎ অতি উৎসাহী হয়ে বলে ওঠে, তাস খেলবে £ 
তাস খেলবে ? এক প্যাকেট তাস নিয়ে সে সশব্দে ফ্যাটাতে থাকে, তাস খেলায় সে খুবই তুখোড়, 
এই খেলা দিয়ে সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় । 

যোগিনী চাটুজ্যেকে অকস্মাৎ দোতলার ঘরে দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল সরলা । সেদিনও 
সে দিদির ঘরের এই পালক্কেই শুয়ে ছিল। যোগিনী চাটুজ্যে বেশ সুপুরুষ, সচরাচর সে সাহেবি 
পোশাক পরে, কিন্তু ধুতি ও আচকানে তাকে আরও ভাল মানায়, সেদিন তার দেশি বেশ, হাতে 
একটি মখমলের কৌটো, মুখখানা বিহ্ল ধরনের । 

সরলা প্রথমে ভেবেছিল, ওই মখমলের কৌটোর মধ্যে বুঝি তাস আছে, যোগিনী তাস খেলতে 
এসেছে । কিন্তু দরজার কাছে যোগিনী কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপ করে । তার কৌটোটি খুলে বার 
করল একটি আতরের শিশি । দ্রুত এগিয়ে এসে সেই শিশিটা সরলার এক হাতের মুঠোয় দিয়ে বলল, 
সরলা, সরলা, যে কথা আমি এতদিনেও তোমায় বলতে পারিনি, আজ তা বলতে এসেছি, এই যে 
আতরটুকু, গাজিয়াবাদ থেকে আনিয়েছি, বড় সাধ হল তোমাকে দিই, এ যেন আমারই বুকের নিযসি, 
তুমি অঙ্গে মাখবে-. 

মিতবাক যোগিনী চাটুজ্যের যেন সব সঙ্কোচের বাঁধ ভেঙে গেছে, অনর্গল কথা বেরিয়ে আসছে । 

একজন রূপবান প্রেমিক উপহার এনেছে আতরের শিশি, সরলা উত্তিন্নযৌবনা কুমারী, নিরালা 
দুপুর, তৃতীয় কোনও ব্যক্তি এসে পড়ার সম্ভাবনা নেই । প্রেমের এমন উপযুক্ত পরিবেশ, তবু সরলা 
হঠাৎ উত্থিত একটা ফোয়ারার মতন হেসে লুটোপুটি খেতে খেতে বলতে লাগল, ওকী, ওকী, তুমি 
অমন শুদ্ধ ভাষায় কথা বলছ কেন? 
সেই হাসিতে চুপসে গিয়ে শিছু হটতে লাগল যোগিনী । আবার দরজার কাছে গিয়ে এমন 

দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩০ 


বিস্কারিত নয়নে তাকিয়ে রইল, যেন সে গ্রহাস্তরের কোনও প্রাণীকে দেখছে । সরলার হাসি আর 
থামেই না। 

সেদিনের পর যোগিনী আবার দিন সাতেক গুম মেরে গিয়েছিল, যদিও এ বাড়িতে আসা বন্ধ 
করেনি । সেদিন যোগিনী মনে খুব আঘাত পেয়েছিল, সরলা বুঝতে পারে, কিন্ত সরলার যে ওই 
ধরনের কথা শুনলেই ন্যাকামি মনে হয় । আজও সে কথা মনে পড়ায় তার হাসি পেয়ে যাচ্ছে । 

ওদের আর এক বন্ধু অবিনাশ চক্রবর্তীও নিয়মিত আসে | এর মাথায় বাবরি চুল, কাঁধে সব সময় 
থাকে সিক্ষের চাদর, ঢুলু ঢুলু চক্ষুটি দেখলেই মনে হয় কবি কবি । অবিনাশ নিজে অবশ্য কবি নয়, 
তার বাবা ছিলেন নামজাদা কবি বিহারীলাল চক্রবর্তী । অবিনাশ যখন ছোট ছিল, তখন তার বাবা 
তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, তার মধ্যে একাধিকবার সম্বোধন ছিল, ‘বাছনি আমার’ । 
এখন অবিনাশকে অনেকেই আড়ালে ‘বাছনি আমার বলে ডাকে | সরলার দাদা যখন এখানে ছিল, 
তখন এক একদিন ওপরে এসে দুষ্টুমি করে বলত, ও সনল্লি, সল্লি, নীচে যা, ‘বাছনি আমার'বাবু তোর 
জন্য এসে বসে আছেন! 

অবিনাশের সঙ্গে যোগিনীর প্রতিযোগিতা হয়, কে কত দেরিতে উঠতে পারে । রাত্রি আটটা, নটা 
বেজে যায়, তবু ওবা বাড়ি যেতেই চায় না। সরলা হাই তোলে, অস্থিরতা দেখায়, সেসব বোঝার 
পাত্র ওবা নয় । যোগিনী যদি যাবার জন্য উঠে দাঁড়ায়, অবিনাশ বলে, তুমি এগোও, আমি আর একটু 
বসি । অমনি যোগিনীও বসে পড়ে । আবার যোগিনী যদি বলে, আজ খুব মেঘ কবেছে, শীঘ্র বাড়ি 
ফিনতে হবে, অবিনাশ তখন বলে, তা হলে আর দেরি কোরো না । যোগিনী বলে, তুমি আমার সঙ্গে 
চলো, তোমাকে পৌছে দিয়ে যাব ৷ অবিনাশ বলে, আমার জন্য এক ঘণ্টা পরে গাড়ি আসবে ! 

পৈত্রিক সম্পত্তি পাবার মতন অবিনাশ নিজেকে কবিত্বশক্তিরও অধিকারী মনে করে এবং লেখারও 
চেষ্টা কবে । সে কথাও বলে কবিতার ভাষায় । একদিন সরলা আপন মনে নিবিষ্ট হযে পিয়ানোতে 
বিখোফেনের মুনলাইট সোনাটা বাজাচ্ছে, সেদিন আব কেউ তখনও আসেনি, অবিনাশ আগে আগে 
উপস্থিত হয়ে কিছুক্ষণ নিঃশব্দে সেই বাজনা শুনল । তারপর হঠাৎ ছুটে এসে সরলার একখানি হাত 
চেপে ধরে বলল, মরি মবি ! কী সুন্দর, কী অপূর্ব ! এ যেন স্বর্গের সুধাস্োত নেমে এল মর্তো, এ 
' সুবের লহরী গুঞ্জরিত হচ্ছে কাননে কাননে, পুল্পে পৃষ্পে. সবলা, থেমো না, আরও বাজাও, আরও 
বাজাও.. 

সরলা বলল, হ্যাঁ বাজাব, কিন্তু আমার হাতখানা না ছাড়লে বাজাই কী করে ? 

হাতখানা ছেড়ে দিল বটে, কিন্তু সবলাব বাজনার সঙ্গে চলতে লাগল তার অবিরাম কথার স্রোত, 
অহো, অহো, কী মধুক্ষবা সুর, তুমি মানবী নও, তুমি দেবী, তোমার ওই চম্পক বর্ণ অঙ্গুলি, ডালিম 
নিন্দিত গাল, বেদানার কোয়ার মতো ওষ্ঠ, বসে আছ অন্সরার রূপ ধরি সরলা সুন্দরী... 

মুনলাইট সোনাটা ভুলে গিয়ে সরলা মাথা দুলিয়ে দুলিয়ে হাসতে লাগল । 

এই সময় এসে উপস্থিত সজনী | ওদের এই অন্তরঙ্গ দৃশ্য দেখে সে স্থির থাকতে পারল না, 
নিজের ভাইয়ের সঙ্গে প্রতিযোগিতা সে মেনে নিয়েছে, কিন্তু অবিনাশকে সে সরলার কাছ ধেঁষতে 
দেবে না। সে প্রায় ছুটে এসে ষলল, ও সরলা, তুমি বাজাচ্ছ, আমি একটা গান গাই £ আমার গানের 
সঙ্গে তুমি বাজাও ! 

সজনীর গানের সম্ভাবনাতে সবাই শঙ্কিত হয়ে ওঠে । অবিনাশ বলল, ভ্রাতঃ সজনী, তুমি বাগানে 
গিয়ে গান কর না কেন ? সবলা আমাকে বড় অপূর্ব সুর শোনাচ্ছিলেন । 

সজনী বলল, দ্যাখো অবিনাশ, প্রথমত আমি তোমার ভাই-টাই হই না। দ্বিতীয়ত, তুমি বললেই 
বা আমি বাগানে যাব কেন হে ? আমি এখানেই গাইব ! আমার ইচ্ছে ! 

অবিনাশ বলল, তোমার ইচ্ছে হলে তুমি গাইতেই পার ৷ অবশ্যই পার ! তবে কি জান, সরলা 
তো ক্লাসিকাল সুর বাজাচ্ছিলেন. তার সঙ্গে তোমার গান যে মিলবে না ভাই ! 

সজনী বলল, কেন মিলবে না ? ক্লাসিকাল মানে ওন্তাদি তো, আমি ওস্তাদি গানও জানি ! 

অবিনাশ বলল. ওই ক্লাসিকাল আর এই ক্লাসিকাল এক নয় ! দা ইস্ট ইজ ইস্ট ত্যান্ড দা ওয়েস্ট 

৩১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ইজ ওয়েস্ট, দা টোয়েন শ্যাল নেভার মিট ! এ মিলতে পারে না। 

সজনী বলল, আলবাত মিলবে ! 

অবিনাশ বলল, আমি ওয়েস্টার্ন ক্লাসিকাল শিস দিয়ে শোনাচ্ছি, তুমি মেলাও তো দেখি ভাই । 

অবিনাশ শিস দিতে শুরু করল আর হাঁ করে রইল সজনী । 

সরলা মুখে হাত চাপা দিয়ে হাসি থামিয়ে বলল, আপনারা বরং এক কাজ করুন না। দুজনেই 
আগে বাগানে গিয়ে দুই ক্লাসিকালে মেলামেলি হয় কিনা আগে দেখুন । তারপর না হয় এখানে__ 

দুজনেই" তৎক্ষণাৎ রাজি হয়ে বলল, সেই ভাল, সেই ভাল ! দুজনে কাঁধ ধরাধরি করে চলে গেল 
বাগানে । 

সরলা এক এক সময় ভাবে, সজনী, যোগিনী কিংবা অবিনাশের অন্য অনেক গুণ আছে, 
তিনজনই মোটামুটি সুপুরুষ, কৃতবিদ্য, ভাল বংশে জন্ম । কিন্তু এখানে এসে সব সময় প্রেম প্রেম 
ভাব করে কেন ? পুরুষরা কি ভাবে, শুধু প্রেমের কথা বলে মেয়েদের মন জয় করা যায় ? মেয়েরা 
যে পুরুষ মানুষদের পৌরুষ ও ব্যক্তিত্বের প্রতিই বেশি আকৃষ্ট হয় । এরা এ দেশের মানুষের কথা, 
পরাধীন দেশের গ্লানি, ইংরেজ শাসনের ওঁদ্ধত্য, এসব বিষয়ে কখনও কোনও কথা বলে না। 
আলোচনায় এসব প্রসঙ্গ উঠলেও চুপ করে থাকে, যেন ওদের নিজস্ব কোনও মতামতই নেই ! 

এদের চেয়ে অনেক চৌকস ছিল আর একজন | তার কয়েকটা কথা সরলার মনে দাগ কেটে 
আছে। 

জামাইবাবু ফণিভূষণ মুখোপাধ্যায় রাজশাহি কলেজে অধ্যাপনা করেন, একবার সরলা তার মায়ের 
সঙ্গে গিয়েছিল দিদি-জামাইবাবুর কাছে। সেই প্রথম সরলার পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ ঘুরে দেখার 
অভিজ্ঞতা হয়েছিল, কী ভাল কেটেছিল কয়েকটা দিন। কী সুন্দর, পরিষ্কার, ছিমছাম শহর 
রাজশাহি । এই রাজশাহিই তো এককালের পৌুরবর্ধন বা বরেন্দ্রভূমি ছিল । কতরকম আদিবাসী 
আছে সেখানে । 

স্যার তারকনাথ পালিতের ছেলে লোকেন পালিত বিলেত থেকে আই সি এস হয়ে এসে 
রাজশাহিতে আযাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট । তীক্ষু বুদ্ধিসম্পন্ন ঝকঝকে চেহারার তরুণ, দেশ-বিদেশের 
সাহিত্য সম্পর্কে অগাধ জ্ঞান । সরলা রবিমামার কাছে এই লোকেন পালিতের অনেক গল্প শুনেছে। 
রাজশাহিতে এসে ভাল করে পরিচয় হল । কোর্টে কয়েক ঘণ্টার জন্য সে সরকারি কাজ করে এসে 
সারা দিনের অধিকাংশ সময়ই এ বাড়িতে কাটায় । তার সঙ্গে কথা বলতে বসলে গল্পের আর শেষ 
হয় না। 

সরলা একদিন জিজ্ঞেস করেছিল, আপনি তো ম্যাজিস্ট্রেট । শুনেছি, ম্যাজিস্ট্রেটেদের ইংরেজ 
সমাজের সঙ্গে মিশতে হয় | তাদের পার্টিতে গিয়ে খানা খেতে হয়, নাচতে হয় । আপনি তো যান 
না দেখি ? ইংরেজদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়নি ? 

লোকেন বলেছিল, ইংরেজদের সঙ্গে আমাদের সমান সমান বন্ধুত্ব হওয়া কি কিছুতে সম্ভব ? 
পার্টিতে বাধ্য হয়ে যাই মাঝে মাঝে । যেতে ভাল লাগে না। ইংলন্ডে যখন ছাত্র ছিলাম, বেশ 
কয়েকজন সহপাঠীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তারা খাঁটি ইংরেজ, স্কট্‌সম্যান, ঘণ্টার পর ঘণ্ট। আড্ডা 
দিতাম, গান গাওয়া হত । একদিন তারা সবাই মিলে একটা গান গাইল : 

Rule Britannia! Britannia rules the waves! 
Britons never shall be slaves 

সেদিন বুকের মধ্যে ধক্‌ করে উঠেছিল । সেদিনই মনে হয়েছিল, ওরা রাজার জাত, আমরা 
শ্লেভস্‌, ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হওয়া অসম্ভব ! 

ফণিভূষণ ছাত্রদের নিয়ে ব্যস্ত থাকেন, স্বর্ণকুমারী ছেলে-মেয়েদের মধ্যে থাকেন না, আড্ডা হয় 
হিরণায়ী আর সরলার সঙ্গে লোকেনের । কত রকম খেলা, কত জায়গায় তিনজনে বেড়াতে 
যাওয়া । 

একদিন লোকেন ওদের দুই বোনকে জিজ্ঞেস করল, আচ্ছা, প্রেম আর বন্ধুত্বের মধ্যে কী তফাত 


Hl দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বলতে পার ? 

হিরগ্ময়ীর কর্ণমূল রাঙা হয়ে গেল । প্রেম যেন বইয়ের পৃষ্ঠার একটা জিনিস । সে বলল, যাঃ, তা 
আবার মুখে বলা যায় নাকি ? 

সরলা বলল, কেন বলা যাবেনা? | 

হিরণ্ময়ী বলল, তুই বাপু পারিস তো বল, আমি ওসব মুখে উচ্চারণ করতে পারব না । 

সরলা বলল, বন্ধুত্ব আর প্রেম প্রায় কাছাকাছি । তফাত হচ্ছে, প্রেমের দুটি ডানা থাকে, বন্ধুত্বের 
তা থাকে না। “ফ্রেন্ডশীপ ইজ লাভ উইদাউট ইট্‌স উইংস' ! 

লোকেন বলল, বাঃ, চমৎকার বলেছ তো ? 

হিরগ্য়ী জিজ্ঞেস করল, তোমার হাতে ওটা কী ? বইয়ের মতন ? 

লোকেন বলল, এটাকে বলে স্পেকট্রোক্কোপ । এর মধ্যে একশো খানা বিলিতি ছাপা ছবি 
আছে । পরপর দুখানা একই ছবি । একটার ওপর আর একটা রাখলে অমনি সেই ছবিখানা 
একেবারে জ্বলজবলে হয়ে ওঠে । আচ্ছা এক কাজ করা যাক, হিরগ্ময়ী তো বলছে, প্রেম আর 
ভালবাসার তফাতের কথা মুখে বলতে পারবে না । লিখে বোঝাতে পারবে ? চটপট তোমরা দুজনেই 
দশ-বারো লাইন লিখে ফেল, যারটা ভাল হবে, তাকে আমি এই দুর্লভ জিনিসটা উপহার দেব । 

দুই বোন দুদিকে মুখ ফিরিয়ে লিখতে বসে গেল । সরলা তখন সবে এন্ট্রা পাস করেছে, তার 
তাড়াতাড়ি লেখা হয়ে গেলেও সে দিদিকে সময় দিল । দুজনের কাগজ একসঙ্গে গম্ভীর মুখে পড়ে 
গেল লোকেন। তারপর বলল, আমি ম্যাজিস্ট্রেট হিসেবে রায় দিচ্ছি, সরলারটিই বেশি ভাল 
হয়েছে । পুরস্কারটি তারই প্রাপ্য । এই নাও । 

সরলা বলল, তুমি যে দিচ্ছ, সেটা লিখে দাও ! 

লোকেন বলল, দ্যাখো, ভেতরে লেখা আছে । 

সবলা পাতা উল্টে দেখল, টু সরলা, ফ্রম আ ডিয়ার ফ্রেন্ড ! 

সে তাকাল দিদির দিকে | হিরগ্ময়ী বলল, কী লেখা রয়েছে, দেখি, দেখি ! 

তার পরই রেগে গিয়ে. বলল, একী, একী, ভারী অন্যায়, আমি খেলব না। তুমি আগে থেকেই 
সরলার নাম লিখে রেখেছ, ওকেই দেবে ঠিক করেছিলে 

লোকেন হাসতে হাসতে বলল, আমি যে জানতাম । 

সরলা বলল, তবু এটা অন্যায় । এটা দিদিকেই দাও । 

হিরপ্ময়ী অবশ্য বোনের ওপর রাগ করেনি । ছোট বোনকে সে প্রাণের অধিক ভালবাসে । 
এখনও ছেলেপুলে হয়নি হিরগ্নয়ীর, স্বভাবটা ছেলেমানুষের মতন রয়ে গেছে । 

এক একদিন বিকেলে তিনজনে বেড়াতে যায় । শহর ছাড়িয়ে চলে যায় দূরে । গাড়িতে নয়, 
হাঁটতেই ভাল লাগে । এখানে এখনও প্রচুর বনজঙ্গল আছে । জঙ্গলের ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে 
এক এক সময় হিরগ্ময়ী পিছিয়ে পড়ে । সরলা আধ লোকেন গল্পে একেবারে মশগুল, হিরগ্যয়ীর 
দিকে নজরই নেই । 

হিরণ্য়ী এক সময় থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আমি আর যাব না, তোমরা যাও, আমি বাড়ি 

লোকেন বলল, কেন, এর মধ্যে ক্লান্ত হয়ে গেলে £ 

হিরগ্ময়ী বলল, না, ভাই, ক্লান্ত আমি হইনি । তোমরা দুটিতে গল্প করছ, তোমরাই বেড়াও, আমার 
থাকার দরকার কী ? 

লোকেন বলল, আপনার থাকার অবশ্যই দরকার আছে বইকী ! আমরা তিনজনে এক সঙ্গে আছি, 
এখন আমরা বন্ধু | শুধু দুজনে বেড়ালে যদি সেটা প্রেম বলে মনে হয়? 

হিরগ্ময়ী বলল, মনে হয় তো হলই বা! কী রে সল্লি, তোর ডানা দুটো বার করবি নাকি ? 

সরলা এসে হিরপ্ময়ীর হাত ধরে বলল, না, দিদি, তুমি যেতে পারবে না, আমরা এক সঙ্গে গান 
গাইব ! 


৩৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লোকেন বলল, না, না, গান গেয়ো না। বেশি আওয়াজ শুনলে এই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে 
আসতে পারে! 

সরলা বলল, বাঘ না ছাই ? চিড়িয়াখানার বাইরে আবার বাঘ আছে নাকি ? 

লোকেন বলল, বিশ্বাস করছ না, সত্যি এখান থেকে মাঝে মাঝে বাঘ বেরোয় । 

সরলা বলল, আসুক তো বাঘ । সত্যিকারের বাঘ দেখলে আমার হাসি পেয়ে যাবে । 

লোকেন বলল, ইস, ভারী সাহস তো তোমার । বাঘ দেখলে শুকিয়ে যাবে সব হাসি । 

বাঘ বেরুল না, কিন্তু একটু পরেই পেছন থেকে সরলা, সরলা বলে একটা ডাক শোনা গেল । 
ওরা পেছন ফিরে দেখল, প্যান্ট-কোট পরা এক ব্যক্তি ছুটতে ছুটতে আসছে । 

হিরগ্ময়ী বলল, ওমা, এ যে যোগিনী ! 

লোকেন বলল, দেখতে পাচ্ছি জলজ্যান্ত এক পুরুষ মানুষ, তুমি বলছ যোগিনী । 

হিরগ্ময়ী বলল, ওর নাম যোগিনী, তা আমি কী করব ? মোহিনী জামাইবাবুর ভাই-_ 

সরলা হাসতে শুরু করে দিয়েছে । 

যোগিনী কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমাদের ঠিক পেয়ে গেছি । কলকাতায় মন ভাল 
লাগছিল না, আজই এসে পৌছেছি কিছুক্ষণ আগে..ফণীদাদা বললেন, তোমরা এই দিকে বেড়াতে 
এসেছ...কেমন আছ, সরলা ? 

যোগনী চাটুজ্যে পৌছবার পর কেমন যেন সুর কেটে গিয়েছিল, আর জমেনি । লোকেনও এ 
বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল । লোকেন সরলার ডানা দুটি দেখতে পেল না, বন্ধু হয়েই রইল । 

নির্জন দুপুরে যখন কোনও কিছুই ভাল লাগে না, তখন বাড়ি থেকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে 
সরলার । দুখানা জুড়ি গাড়ি আছে বাড়িতে, ইচ্ছে করলেই সে বেরুতে পারে, কিন্তু মায়ের অনুমতি 
নেবার প্রয়োজন । ন্বর্ণকুমারীর মহল তিনতলায় । তিনিও দুপুরে ঘুমোন না, নিজস্ব লেখালেখি এবং 
পত্রিকা সম্পাদনার কাজ করেন । সংসার পরিচালনায় বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর, দাস-দাসীরা কেউ 
ওপরে ওঠে না। অপরাহে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাড়ির লোকদের সঙ্গে কথা বলার 
নিধারিত সময়, তখন তিনি নীচে নেমে আসেন । 

সরলা মায়ের মহলে এসে দেখল, স্বর্ণকুমারী মস্ত বড় টেবিলে অনেক কাগজপত্র ছড়িয়ে, খুব 
মনোযোগ দিয়ে কিছু লিখছেন | সরলা দুবার ডাকল, মা মা। 

স্বর্ণকুমারী মুখ তুললেন না । 

সরলা বলল, মা, আমি একবার জোড়াসাঁকো যাব ? একটা গাড়ি নিতে পারি ? 

স্বর্ণকুমারী এবারে লেখা বন্ধ করে মেয়ের মুখের দিকে ঠাণ্ডা দৃষ্টিতে চেয়ে রইলেন । 

সরলা বলল, মা, বাড়িতে ভাল লাগছে না । একবার ও বাড়িতে যেতে চাই । 

স্বর্ণকুমারী বললেন, সরলা, তুমি দেখলে আমি লিখছি । এ সময় কি এরকম একটা সাধারণ কথা 
আমাকে না বললে চলত না ? বিকেলবেলা বলতে পারতে ! 

সরলা বলল, আমার যে এখন যেতে ইচ্ছে করছে ? 

স্বর্ণকুমারী বললেন, ইচ্ছে করলে যাবে | তার জন্য কি আমার লেখা নষ্ট করাটা ঠিক ? 
ভরা । মাকে সে কোনওদিনই নিজের করে পেল না। জানল না, কাকে বলে মাতৃস্সেহ । সরলা 
দেখেছে, জ্যোতিমামা কিংবা রবিমামা লিখতে বসেন, তখন বিবি কিংবা সে কাছে গিয়ে ডাকলে ওঁরা 
একটুও বিরক্ত হন না। লেখা থামিয়ে গল্প জুড়ে দেন। ওঁদের চেয়েও কি মায়ের সাহিত্যসাধনা 
বেশি গুরুত্বপূর্ণ ? 

সরলা হঠাৎ ঠিক করল, সে ও বাড়ি ছেড়ে চলে যাবে । প্রতিটি দিন একঘেয়ে হয়ে আসছে । 
মায়ের কাছ থেকে সে দূরে সরে যেতে চায় । দেখা যাক, মা তার অভাব কোনওদিন বোধ করেন 
কিনা । ইচ্ছে করলেই সে জোড়াসাঁকোর বাড়িতে থাকতে পারে, কিংবা বিরজিতলায় বিবিদের 
সঙ্গে । কিন্ত সে-ই বা কতদিন । আরও দূরে ফেতে হবে । সে চাকরি নিয়ে বিদেশে চলে যাবে । 


bi দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছেলেরা বিদেশে যায়, সে কেন পারবে না ? 

সরলার মন নেচে উঠল । হ্যাঁ, সে বিদেশেই চলে যাবে | মা-বাবার মত পাওয়া যাবে কি? না 
পাওয়া গেলেও সে জোর করে..হ্যাঁ, জোর করেই কিছু কিছু প্রথা ভাঙতে হয় । তবে, একজনের মত 
নিতেই হবে, এই বংশের যিনি পেট্রিয়ার্ক, গোষ্ঠীপতি, তাঁর মতামত অগ্রাহ্য করার ক্ষমতা সরলার 
এখনও নেই । 

সৌভাগ্যবশত আজই টুঁচড়া থেকে হঠাৎ কোনও প্রয়োজনে এসেছেন দেবেন্দ্রনাথ । সরলা গিয়ে 
তাঁকে প্রণাম করে নিজের অভিপ্রায় জানাল । 

দেবেন্দ্রনাথ কিছুটা বিস্মিত হলেও ক্রুদ্ধ হলেন না। ধীর স্বরে বললেন, সময় প্রবাহে কত রকম 
পরিবর্তনই তো দেখছি । এর প্রতিরোধ করতে যাওয়া বিড়ম্বনা মাত্র । তোমার যদি এরকম অভিপ্রায় 
হয়ে থাকে, আমার আশীবদি পাবে । কোথায় যাবে? 

সরলা বলল, এখনও কিছু ঠিক হয়নি । 

দেবেন্দ্রনাথ বললেন, ঠিক হলে আমাকে জানিও । যাবার আগে দেখা করে যেয়ো । সরলা, তুমি 
নাকি বিবাহ করতে চাও না ? বিবাহের বয়েস পার হতে চলল যে। 

সরলা বলল, সবাই শুধু আমাকেই এই কথা বলে কেন ? বিবিরও তো এখনও বিয়ে হয়নি ! 

দেবেন্দ্রনাথ বললেন, সে তো মেমসাহেব ! তাঁদের কি বিবাহের বয়েস থাকে | বিবি আমার কাছে 
তোমার মতন দেখা করতেও আসে না । শোনো সরলা, কুমারী থাকা ঠিক নয় ৷ তুমি যদি কোনও 
পুরুষকে বিবাহ করতে না চাও, তবে আমি একখানা তলোয়ারের সঙ্গে তোমার বিয়ে দেব । 

সরলা বাড়ি ফিরল যেন একটা পাখির মতন উড়তে উড়তে । হঠাৎ সব কিছু কী রকম বদলে 
গেল ! দেবেন্দ্রনাথের সম্মতি যে এত সহজে পাওয়া যাবে সে কল্পনাই করেনি । এর পর অন্য কারুর 
আপত্তি টিকবে না। তলোয়ারের সঙ্গে বিয়ে? সে তো দারুণ ব্যাপার ! আগেকার কালে নাকি 
অরক্ষণীয়া কন্যাদের কোনও ঘাটের মড়ার সঙ্গে বিয়ে দেওয়া হত, কিংবা কোনও গাছের সঙ্গে । তার 
চেয়ে উত্তর ভারতের এই রীতি অনেক ভাল । তলোয়ারের সঙ্গে বিয়ে হবে, সারা জীবন তার 
বিছানার পাশে সেই তলোয়ার থাকবে । আর কোনও পুরুষ হাত বাড়াতে সাহস করবে না। 

ফিরে এসেই সরলা সোজা চলে এল বাবার নিজস্ব কাজের ঘরে । এ ঘরের দেওয়ালে একটি ঢাল 
ও দুটি তলোয়াব ঝোলানো আছে । একটি তলোয়ার সে নামিয়ে নিল, কোষমুক্ত করে তলোয়ারপুদ্ধ 
ডান হাতটা উচু করতেই শরীরে যেন সে একটা তরঙ্গ অনুভব করল । ফিসফিস করে বলল, কে 
বলে অবলা তুমি নারী ? 

দুটো দিন কেটে গেল ঘোরের মধ্যে । কারুকে কিছু জানাল না সরলা, শুধু মনে মনে কল্পনা 
করতে লাগল, দূর বিদেশে কোনও গৃহে সে একলা, সারা দিন কাজকর্ম করবে, বিকেল সন্ধেগুলো 
ন্যাকা পুরুষদের সঙ্গে কাটাতে হবে না। সে গানবাজনা নিয়ে থাকবে । শয্যায় থাকবে এই 
তলোয়ার | 

তৃতীয় দিনে সরলার মনটা আবার নরম হল | এ বাড়ি ছেড়ে যাবার জন্য সে বদ্ধপরিকর, কিন্ত 
সারা জীবন তলোয়ারের মতন একটি বোবা পদার্থের সঙ্গে কাটাতে হবে ? যদি কখনও পুরুষকে মনে 
হয় পুরুষশ্রেষ্ঠ, যদি সে রকম কেউ তার সঙ্গ চায়, তাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে সে ? জীবন শুধু 
শুষ্কই থাকসে ? তা হলে কি গান, কবিতাও একদিন শুকিয়ে যাবে না হৃদয় থেকে ? ‘এ যেন রে 
অভিশপ্ত প্রেতের পিপাসা-_ সলিল রয়েছে পড়ে, শুধু দেহ নাই 

না, না, অবিবাহের শপথ নিতে পারবে না সরলা । ভবিতব্যের দ্বার উন্মুক্ত থাক । একদিন সেই 
দ্বারে এসে যদি দাঁড়ায় তার হৃদয়বল্লভ, তাকে সে ফেরাবে না। 


৩৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫ 


গ্রিনরুম থেকে বেরিয়ে ধীর পায়ে মঞ্চের পেছনে হলুদ রঙের দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন 
গিরিশচন্দ্র । সেই দেওয়ালে ঝুলছে গিরিশচন্দ্রের গুরু রামকৃষ্ণদেবের একটি আবক্ষ প্রতিকৃতি । 
ফটোগ্রাফ দেখিয়ে এক ইংরেজ চিত্রকরকে দিয়ে সেই ছবি আঁকানো হয়েছে, চক্ষু দুটি যেন একেবারে 
জীবন্ত । ছবির রামকৃষ্ণদেব চেয়ে আছেন তাঁর এই প্রিয় শিষ্যের দিকে | গিরিশ হাত জোড় করে, 
চক্ষু বুজে বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে রইলেন সেই ছবির সামনে । 

গিরিশচন্দ্রের পায়ে ফিতে বাঁধা জুতো, ভেলভেটের ট্রাউজার্স, পুরো হাতা সাদা জামা, তার দুই 
কবজির কাছে কুচি দেওয়া, বুকের কাছে লেস বসানো, টাক মাথা ঢাকা পরচুলায়, কুঞ্চিত কেশ ঘাড় 
পর্যন্ত নেমে এসেছে । কাঁচা-পাকা গোঁফ রং মাখিয়ে কুচকুচে কালো করা হয়েছে, মুখে গোলাপি 
আভা, একেবারে পাক্কা সাহেব । কোমরবন্ধে তলোয়ার । প্রায় পঞ্চাশ বছর বয়েসে পৌঁছে 
গিরিশচন্দ্রকে আবার এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। 

গিরিশচন্দ্র মঞ্চে অভিনয় বন্ধ করে দিয়েছিলেন অনেক দিন । নতুন দর্শকরা অভিনেতা হিসেবে 
তাঁকে চেনেই না। তিনি নাট্যকার, অভিনয় শিক্ষক ও ম্যানেজার । এইজন্যই বিভিন্ন থিয়েটার 
কোম্পানি তাঁকে টানাটানি করে । কিন্তু এতদিন পর তিনি বাধ্য হয়ে আবার মঞ্চে অবতরণের সিদ্ধান্ত 
নিয়েছেন এক কঠিন ভূমিকায় । এ নাটক দর্শকরা কেমনভাবে গ্রহণ করবে তার ঠিক নেই। হঠাৎ 
দুযোগের মতন, এ নাটকের নায়িকা হিসেবে বেশ কয়েক মাস ধরে গিরিশচন্দ্র যাকে পাখি-পড়ার 
মতন সব কিছু শিখিয়েছেন, সে দু'দিন আগে অসুস্থ হয়ে পড়েছে । এমনই ভেদ বমি যে শয্যা থেকে 
ওঠারই ক্ষমতা নেই তার । বিশিষ্ট জ্ঞানী-গুণী নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, এখন অভিনয় 
বন্ধ করে দেওয়াও যায় না, তাই শেষ মুহুর্তে নায়িকা বদল করতে হয়েছে । তিনকড়ি দাসী নামের 
মেয়েটির অল্প বয়েস, শরীরে রোগ-ব্যাধির চিহ্ন নেই, সে যে অকস্মাৎ পীড়িত হয়ে পড়তে পারে, 
এমন আশঙ্কাই মনে জাগেনি, তাই দ্বিতীয় কারুকে নায়িকা হিসেবে তৈরিও করা হয়নি । এখন এই 
দু'দিনের মধ্যে অন্য ভূমিকার একটি মেয়েকে দেওয়া হয়েছে প্রধানা নারীচরিত্র । আজ সত্যিই এক 
অগ্নিপরীক্ষা । 

তিনকড়িকে যখন আর শয্যা থেকে তোলা যাবে না নিশ্চিত জানা গেল, তখন দু-একজন 
বলেছিল, এত অল্প সময়ে লেডি ম্যাকবেথের ভূমিকা মুখস্থ করে মঞ্চে উতরে দেবার ক্ষমতা বঙ্গের 
একমাত্র একজন অভিনেত্রীরই আছে, সেই বিনোদিনীকেই ডাকা হোক না! নতুন রঙ্গমঞ্চ, নতুন 
মালিক, অর্থব্যয় হচ্ছে অকাতরে, সুতরাং বিনোদিনীর কাছে একবার প্রস্তাব পাঠানো যেতে পারে । 
মালিকও রাজি, কিন্তু বেঁকে বসেছিলেন গিরিশচন্দ্র । না, বিনোদিনীকে তিনি আর ডাক পাঠাবেন 
না। বিনোদিনী মঞ্চের মযার্দা রাখেনি, নাট্য শিল্পকলার চেয়ে তার আত্মাভিমান বেশি হয়ে গেছে। 
এখন বাধ্য হয়ে, কৃপাপ্রার্থীর মতন আবার বিনোদিনীর দ্বারস্থ হতে হবে £ গিরিশচন্দ্র নিজেই তা হলে 
থিয়েটার ছেড়ে চলে যাবেন ! 

গত সাত বছর ধরে বিনোদিনীর কোনও সংশ্রব নেই থিয়েটারের সঙ্গে । ‘বেল্লিক বাজার”-এর 
পর “রাপ-সনাতন”-এর মহড়া যখন চলছিল স্টার থিয়েটারে, তখনই একদিন বিনোদিনী অন্য 
অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কলহ শুরু করায় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর ডাকা 
হয়নি তাকে । যে স্টার থিয়েটারের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে সার্থকতার মূলে বিনোদিনীর 
অনেকখানি স্বাৰ্থত্যাগ ও অভিনয় প্রতিভা, সেই স্টার থেকেই কার্যত বিতাড়িত হলেন বিনোদিনী । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এমনই হয় বুঝি রঙ্গজগতের মানুষদের নিয়তি ! কে কাকে দোষ দেবে, স্টার থিয়েটারের 
পরিচালকবর্গের নির্দয়তা না বিনোদিনীর অহমিকা ? নারীচরিত্রও কী বিষম দুবোধ্যি ! থিয়েটারকে 
ভালবেসে, থিয়েটারের মানুষজনকেই পরম আপনজন জ্ঞান করে যে-বিনোদিনী একসময় এক 
দুশ্চরিত্র যুবকের খেয়াল চরিতার্থ করার জন্য তার শয্যাসঙ্গিনী হতে বাধ্য হয়েছিল, সেই বিনোদিনীই 
যখন সার্থকতার শীর্ষে, দর্শকরা যখন তাকে ধন্য ধন্য করে, যখন সে স্বয়ং রামকৃষ্জদেবের আশীবর্দি 
পেয়েছিল, যখন তার অর্থের অভাব ছিল না, তখনই সে থিয়েটারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আবার 
এক ধনীর রক্ষিতা হয়েছিল স্বেচ্ছায় ! এতে দারুণ আঘাত পেয়েছিলেন গিরিশচন্দ্র । অভিমানভরে 
তিনি জানিয়ে দিয়েছিলেন, যে-মঞ্চের সঙ্গে তিনি যুক্ত থাকবেন, সে মঞ্চে আর বিনোদিনীর স্থান 
নেই । 

মাত্র চব্বিশ বছর বয়েসে, যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই বিনোদিনীকে বিদায় নিতে হয় 
থিয়েটারের জগৎ থেকে । সে অবশ্য বলে যে সে নিজেই সরে এসেছে, কিন্ত কোনও মঞ্চ থেকেই 
তাকে আর কেউ সাধতে যায় না। এখন তার একত্রিশ বছর বয়েস, রূপ-যৌবন কিছুই ল্লান হয়নি, 
তবু তাকে ফিরিয়ে আনতে গিরিশচন্দ্র কিছুতেই রাজি নন । 

বিনোদিনীর সঙ্গে সম্পর্ক ছেদ হবার পর গিরিশচন্দ্রের জীবনে এবং থিয়েটার জগতেও অনেক 
অভাবনীয় কাণ্ড ঘটে গেছে । আলোর টানে যেমন পতঙ্গ ছুটে আসে, সেখানেই মৃত্যুবরণ করে, 
তেমনি রঙ্গমঞ্চের পাদপ্রদীপের আলোও অনেককে টেনে এনে ভূপাতিত করে দেয় । ছিন্নভিন্ন হয়ে 
যায় বন্ধুত্বের সম্পর্ক, ফুৎকারে উড়ে যায় ভালবাসা, লকলক করে ওঠে ঈর্ষা ও স্বার্থ । আজ যার 
সঙ্গে গলাগলি ভাব, কাল হঠাৎ সে গলা টিপে ধরতে চায় । একের পর এক আকস্মিক আঘাতে 
গিরিশ একেবারে ভেঙে পড়েছিলেন । 

“চৈতন্যলীলা', “বিষ্বমঙ্গল', “বেল্লিক বাজার-এ যখন স্টার থিয়েটারের রমরমা অবস্থা, অন্য 
থিয়েটারগুলি যখন একেবারে কাহিল, ঠিক সেই সময় একদিন বিনা মেঘে বজ্রপাত হল । একদিন 
এক উকিল এসে গিরিশচন্দ্রকে বলল, ওহে ঘোষজা, তোমাদের তো এবার এখান থেকে পাট ওঠাতে 
হয় । আমার মকেল এ জমি কিনে নিয়েছেন ! 

গিরিশ ও তাঁর সম্প্রদায়ের লোকেরা প্রথমে একথা বিশ্বাসই করতে পারেনি, হেসে উড়িয়ে 
দিয়েছিল। কিন্তু অল্পকালের মধ্যেই হাসি মিলিয়ে গেল । স্টার রঙ্গমঞ্চটি তাদের নিজস্ব হলেও 
জমিটি লিজ নেওয়া ৷ প্রখ্যাত ধনকুবের মতিলাল শীলের পৌত্র গোপাললাল শীল সেই জমি কিনে 
নিয়েছেন গোপনে । গোপাললালের কানে তার মোসাহেবেরা কুমন্ত্রণা দিয়েছে, মশাই, থিয়েটারের 
ব্যবসা এখন খুব ভাল চলছে, আপনি নিজে একটা থিয়েটার খুলুন না.। তাতে বেশ দু’ পয়সা 
আসবে, আবার ফুর্তিফাতাও হবে | 

গোপাললাল রাজি হয়ে গেলেন তো বটেই, তাঁর ব্যবসাবুদ্ধি থেকে বুঝলেন, নতুন থিয়েটার 
খোলার আগে স্টার থিয়েটারকে কুপোকাত করা দরকার । তাই নতুন জমি কিনে রঙ্গমঞ্চ বানাবার 
বদলে ওই স্টারের জমিটাই তাঁর চাই । 

বাস্তব সত্যটা উপলব্ধি করার পর গিরিশ ও অমৃতলালরা মাথায় হাত দিয়ে বসলেন । জমি 
একজনের, তার ওপরের বাড়ির মালিক অন্যজন । অন্য কেউ জমিটা কিনে নিলেও কি বাড়ি ছেড়ে 
চলে যেতে বাধ্য হবে স্টারের দল ? এ নিয়ে মামলা মোকদ্দমা করা যায় । কিন্তু গোপাললাল বিপুল 
ধনী, তার সঙ্গে মামলায় কি টক্কর দেওয়া যাবে ? যার বেশি টাকা, আইন তার পক্ষেই যায়। তা 
ছাড়া, ধনীদের পক্ষেই থাকে গুগডার দল । এটাই চিরকালের নিয়ম । গোপাললালের দলবল হামলা 
শুরু করলে এখানে থিয়েটার চালানো সম্ভব হবে না । 

শেষ পর্যন্ত আদালতের বাইরেই একটা রফা হল । গোপাললাল তিরিশ হাজার টাকায় রঙ্গমঞ্চটাও 
কিনে নিলেন, কিন্তু “স্টার নামটা তিনি পাবেন না। স্টারের দল হাতিবাগানে জমি কিনে নতুন 
রঙ্গমঞ্চ প্রস্তুত করতে লাগল, আরও টাকা তোলার জন্য তারা ঢাকা শহরে চলে গেল অভিনয় 


করতে । 
৩৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিডন স্ট্রিটের সেই প্রাক্তন স্টার রঙ্গমঞ্চের নতুন নাম হল এমারাম্ড । নতুনভাবে সব কিছু 
সাজিয়ে গোপাললাল “পাগুব নিবাসিন' পালা নামালেন । প্রচুর অর্থ ব্যয়, প্রচুর আলো, অর্ধেন্দুশেখর, 
মহেন্দ্রলাল বসু, বনবিহারিণী, কুসুমকুমারীর মতন নট-নটী, তবু নাটক জমে না। চাকচিক্যের অভাব 
নেই, কিন্তু কেমন যেন প্রাণহীন ! এ যেন শশধর বিহীন রাত্রির আকাশ । চাঁদ না উঠলে কি আর 
অন্য তারকাদের ওজ্জবল্য প্রকাশ পায় £ এ যেন শিবহীন যজ্ঞ ! 

মোসাহেবরা গোপাললালকে আবার বোঝাল, থিয়েটার মানেই এখন গিরিশচাঁদ । ও ব্যাটাকে ধরে 
আনো । গিরিশের হাতের সুতোর টান না পড়লে মঞ্চের এই পুতুলগুলো ঠিকমতন নাচবে না । 

গোপাললাল গিরিশের কাছে দূত পাঠালেন । দশ হাজার টাকা নগদ বোনাস, আড়াই শো টাকা 
মাসিক ভাতা, নাট্যকার ও ম্যানেজার হিসেবে গিরিশকে তাঁর চাই । গিরিশচন্দ্র সঙ্গে সঙ্গে সে প্রস্তাব 
প্রত্যাখ্যান করলেন । স্টার থিয়েটার তাঁর প্রাণ । এখানে কোনও ব্যক্তিগত মালিকানা নেই, 
মালিকের ব্যক্তিগত খেয়ালখুশি অনুযায়ী কিছু চলে না। থিয়েটারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত 
কয়েকজনের এক কমিটি স্টার চালায় । এখানকার ড্রেসার-প্রমটার থেকে শুরু করে নায়ক-নায়িকা 
পর্যন্ত সবাই তাঁর হাতে গড়া । 

পরদিন আবার দূত এল, নগদ বোনাস পনেরো হাজার, মাসিক ভাতা তিন শো। এবারেও গিরিশ 
হাত জোড় করে বললেন, শীলমশাইকে আমার নমস্কার ও ধন্যবাদ জানাবেন, আমি স্টার থিয়েটার 
ছেড়ে কোথাও যাব না। 

আবার পরদিন এল দূত । উকিলবাবুটি শুধু একলা নন, সঙ্গে দু'জন বন্দুকধারী পেয়াদা । 
উকিলবাবুটি কথা বলতে লাগলেন, গৌফে তা দিতে লাগল পেয়াদা দুটি । 

উকিলবাবু বললেন, নগদ বোনাস কুড়ি হাজার আর মাসিক ভাতা সাড়ে তিন শো। মশাই, 
লাটসাহেবের পর আর এত টাকা কে রোজগার করে বলুন দেখি ! জলে বাস করে কি কুমিরের সঙ্গে 
বিবাদ করতে চান ? গোপাললাল শীলের মাথায় খেয়াল চেপেছে আপনাকে মাইনে দিয়ে চাকর করে 
রাখবে, তা মান্য না করলে আপনি এই কলকাতা শহরে মাথা তুলে দাঁড়াতে পারবেন ? টাকা ছড়িয়ে 
তিনি আপনার দলের সবকটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবেন, আপনাদের এই স্টার-এর বাড়িও 
কোনওদিন শেষ হবে না ! 

এই স্টার-এর জন্য একদিন বিনোদিনীকে দেহ বিক্রয় করতে হয়েছিল, আজ গিরিশচন্দ্রকে মস্তিষ্ক 
বিক্রয় করতে হবে ! 

সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে গিরিশচন্দ্র বুঝলেন, এ ছাড়া আর পথ নেই । এখন সবচেয়ে বড় 
কথা, হাতিবাগানে এই নতুন স্টার মঞ্চটি গড়ে তোলা । তার জন্য টাকা ধার করতে হচ্ছে । কুড়ি 
হাজার টাকা থেকে ষোলো হাজার টাকাই তিনি এই মঞ্চ নিমাণের জন্য নিঃস্বার্থভাবে দান করে 
দিলেন । অমৃতলালের হাত ধরে বললেন, আমার একটাই শর্ত রইল, এই থিয়েটারে যারা যোগ দেবে, 
সবাইকে ভদ্র সন্তান বলে গণ্য করবে । আর দেখো, এখানে যেন কারুর কোনও অপমান না হয়। 

এমারাচ্ডে এসে যোগ দিলেন গিরিশ, নতুন নাটক লিখলেন 'পূর্ণচন্ত্র, খুব ধুমধাম করে তার 
উদ্বোধন হল । কিন্তু গিরিশের মন পড়ে থাকে স্টারে । একজন শিল্পীর মনটাই যে আসল, তা 
ক'জন বোঝে ? গোপাললাল নানান চুক্তিতে বেঁধে ফেলেছেন গিরিশকে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি 
মঞ্চে হাজিরা দেন, যথাসাধ্য পরিশ্রম করে তিনি নাটকের সুষ্ঠু উপস্থাপনার ব্যবস্থা করেন, তবু যে 
ভেতরে ভেতরে তিনি উদাসীন, গোপাললাল তা জানেন না । 

স্টারের বন্ধুরা গোপনে গোপনে দেখা করতে আসে । হাতিবাগানে মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, কিন্ত 
একখানা নতুন নাটক দিয়ে শুরু না করলে দর্শকরা আকৃষ্ট হবে কেন ? 'পূর্ণচন্ত্র' নাটকটাই কি 
স্টার-এর প্রাপ্য ছিল না ? স্টার-এর জন্য নতুন নাটক কে লিখে দেবে? 

গোপাললালের সঙ্গে চুক্তি আছে যে গিরিশচন্দ্র অন্য কোনও থিয়েটারের জন্য নাটক লিখে দিতে 
পারবেন না, স্টারকে সাহায্য করার তো প্রশ্নই ওঠে না। অথচ স্টার-এর প্রতি গিরিশের প্রাণের 
টান । তাঁর লেখা নতুন নাটক দিয়েই শুরু করতে হবে স্টার-এর জয়যাত্রা । 


id দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একটু-আধটু সুরা পান না করলে গিরিশের হাত খোলে না, ভাল ভাল সংলাপ মনে আসে না। 
গান রচনার সময় আরও দু' পাত্তর চড়াতে হয় । ইদানীং তিনি নিজের হাতে কিছু লিখতে পারেন না, 
নেশার সময় তাঁর হাত কাঁপে, তিনি নাটক রচনা করেন অবিনাশ নামে একটি ছেলেকে ডিকটেশান 
দিয়ে। বাড়িতে বসে সে রকমভাবে লেখা সম্ভব নয়, অহরহ এমারাম্ড-এর দূত আসে, তাঁর 
গতিবিধির ওপরেও নজর রাখা হয় । 

একদিন গিরিশচন্দ্র শাড়ি পরে রমণী সেজে বাড়ি থেকে বেরুলেন । পথের কোনও লোক তাঁকে 
পুরুষ বলে সন্দেহ করল না। তিনি পাকা অভিনেতা, নারীর ভূমিকাই বা পারবেন না কেন, শুধু 
গোঁফটা লুকোবার জন্য ঘোমটায় মুখের অনেকখানি ঢেকে রাখতে হয় । গিরিশ বেশ মজা পেয়ে 
গেলেন । স্ত্রীলোক সেজে বাড়ি থেকে বেরিয়ে এক বন্ধুর গৃহে গিয়ে নাটক ডিকটেশন দিতে 
লাগলেন । রচিত হল “নসীরাম', সেটা স্টারে যখন মঞ্চস্থ হল, তখন নাট্যকারের নাম কেউ জানল 
না, বিজ্ঞাপনে দেওয়া হল রচয়িতার নাম ‘সেবক’ । নাটক শুরু হবার আগে প্রস্তাবনা হিসেবে পাঠ 
করা হয় আত্মগোপনকারী নাট্যকারেন এক কবিতা : 

হে সজ্জন, পদে নিবেদন 
নিবাসিত মনোদুঃখে বঞ্চিলাম অধোমুখে 
বঞ্চিত বাঞ্ছিত তব চরণ বন্দন... 

দুটি মঞ্চেই অভিনীত হতে লাগল গিরিশচন্দ্রের নাটক । দুই দলে তীব্র প্রতিযোগিতা, এক দিকে 
গিরিশ, অন্য দিকে তাঁরই শিষ্য সম্প্রদায় । এমারাম্ড-এর চেয়ে স্টার-এর টিকিট যেদিন বেশি বিক্রি 
হয়, সে সংবাদ পেয়ে গিরিশ বেশি পুলকিত হন । রাস্তা দিয়ে যেতে যেতে গিরিশ একদিন শুনতে 
পেলেন একজন পথিক আর একজনকে বলছে, ওরে ভাই, স্টারের নতুন পালাটা দেখেছিস ? কে 
একটা নতুন লোক নাটক লিখেছে, খোদ গিরিশবাবুকেও দুয়ো দিয়ে দিয়েছে! 

বছর দু-এক এইভাবে কাটল, তারপর গোপাললাল শীল একদিন ম্যানেজারের ঘরে এসে মুখ 
ভেটকে বললেন, দুর দুর, থিয়েটার চালানো কি মানী বংশের কাজ ? আট আনা এক টাকার টিকিট 
কেটে আসে পাঁচপ্পেচি লোকেরা, তাদের মন জুগিয়ে চলতে হবে আমাকে ! কাল থেকে সব বন্ধ করে 
দাও ! 

বড়লোকের খেয়াল, বেশি দিন তারা এক ব্যাপারে স্থির থাকতে পারে না। গোপাললালের শখ 
মিটে গেছে, তিনি রঙ্গমঞ্চ ভাড়া দিয়ে দিলেন অন্য লোকদের । তারাও থিয়েটারই চালাবে, কিন্ত 
তাদের সঙ্গে গিরিশের কোনও চুক্তি নেই । তিনি খুশিতে ডগোমগো হয়ে ফিরে এলেন স্টারে, তাঁর 
স্বভূমিতে । 

কয়েক বছরের মধ্যেই গিরিশচন্দ্র তাঁর জীবনের কঠিনতম আঘাতটি পেলেন এই স্টারেবই বন্ধু, 
সহকর্মী ও শিষ্যদের কাছ থেকে । 

‘নসীরাম'’ ছাড়া আর কোনও নাটক এই দু বছরে স্টারের জন্য লিখে দিতে পারেননি গিরিশচন্দ্র । 
তখন ম্যানেজার অমৃতলাল বসু ‘সরলা’ নামে একখানি নাটক নামিয়ে দিল। তারক গঙ্গোপাধ্যায়ের 
স্বৰ্ণলতা উপন্যাসটির নাট্যরূপ, সাদামাঠা সামাজিক কাহিনী, তাও কিন্ত খুবই বাহবা পেল দর্শকদের 
কাছ থেকে । তারপর অমৃতলাল নিজেই লিখলেন “তাজ্জব ব্যাপার, তাও বেশ জমজমাট । 

গিরিশচন্দ্র ফিরে এলে অমৃতলালের বদলে তাঁকেই আবার ম্যানেজার করা হল । অমৃতলালের 
পক্ষে সেটা খুশি মনে মেনে নেওয়া সম্ভব কী ? অমৃতলাল ইতিমধ্যে নিজের যোগ্যতার প্রমাণ 
দিয়েছে । অমৃতলাল গিরিশের শিষ্য বটে, কিন্তু শিষ্য কি চিরকাল পায়ের তলায় পড়ে থাকবে, তারও 
কি বড় হওয়ার সাধ জাগে না ? গিরিশেরও ভুল হল, তিনি নজর করলেন না শিষ্যের ক্ষোভ । 

স্টার-এর জন্য গিরিশ লিখতে লাগলেন একের পর এক মঞ্চ-সফল নাটক । 'প্রফুল্ল', “হারানিধি, 
‘চণ্ড’ | স্টারের জনপ্রিয়তার তুলনায় অন্য সব থিয়েটার ল্লান। নতুন নাটক লেখার পর গিরিশ 
প্রথম দু-চারদিন মহড়ার সময় সবাইকে দেখিয়ে শুনিয়ে দেন, তারপর শিষ্য অমৃতলালকে বলে দেন, 
ওরে, এর পর তুই গড়েপিটে নিস ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৯ 


এখন আর গিরিশ নিয়মিত মহড়ায় আসার প্রয়োজন বোধ করেন না, শিষ্যের ওপর তাঁর যথেষ্ট 
ভরসা আছে। অমৃতলালকে খাটতে হয় প্রচুর, সমস্ত খুঁটিনাটির দিকে তাঁকে নজর দিতে হয়। 
তারপর নাটক যখন জমজমাট হয়, পত্রপত্রিকার বিজ্ঞ সমালোচকরা লেখেন, ‘গিরিশচন্দ্র ঘোষ 
মহোদয় বর্তমান সমাজের বাস্তব চিত্র অঙ্কিত করিয়া একটি উচ্চাঙ্গের নতুন নাটক উপহার দিয়াছেন 
তো বটেই, তাঁহার নিপুণ পরিচালনা ও শিক্ষাগুণে অভিনয়ও অতি উচ্চমানের হইয়াছে ।' গিরিশ 
ম্যানেজার, পরিচালনার সব কৃতিত্ব তাঁরই, অযৃতলালের নাম উল্লেখ থাকে না । গিরিশ মনে করেন, 
গুরুর গৌরবেই শিষ্যের গৌরব । 

এই সময় গিরিশ পারিবারিকভাবেও বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন ৷ তাঁর দ্বিতীয়া পত্নী দীর্ঘদিন 
রোগভোগের পর দেহরক্ষা করেছেন । এই পক্ষে তাঁর দুটি কন্যা ও একটি পুত্র জম্মেছিল। কন্যা 
দুটিরই অকালমৃত্যু ঘটেছে, মাতৃহারা শিশুপুত্রটি গিরিশের চক্ষের মণি । মাতাল অবস্থায় গিরিশ প্রায়ই 
তাঁর গুরু রামকৃষ্ণদেবকে বলতেন, তুমি আমার ছেলে হও ! এখন গিরিশের ধারণা হল, সত্যিই 
রামকৃষ্ণদেব তাঁর এই পুত্ররূপ ধরে এসেছেন । ছেলেটির মধ্যে অনেক অলৌকিক ব্যাপার-স্যাপার 
তিনি দেখতে পান । 

এই ছেলেটি জন্ম থেকেই রুগ্ণ । এর চিকিৎসার জন্য গিরিশ সবরকম চিকিৎসকদের দ্বারস্থ 
হয়েছেন, নিমেষের জন্যও ছেলেকে কাছছাড়া করেন না। স্টার-এর জন্য নতুন নাটক দরকার হলে 
অবিনাশকে ডেকে ডিকটেশন দিয়ে একটা কিছু লিখে পাঠিয়ে দেন । রঙ্গমঞ্চের ধারেকাছে যাওয়া 
একেবারে বন্ধ । “মলিনা বিকাশ’ আর “মহাপূজা' নাটক দুটি হল দায়সারা গোছের । 

এদিকে অমৃতলাল ও অন্য কয়েকজনের মধ্যে অসন্তোষ ধূমায়িত হচ্ছে । গিরিশচন্দ্র স্টারের 
কর্তৃত্বভার কখনও নেননি, তিনি বেতনভুক ম্যানেজার হিসেবে থাকাটাই পছন্দ করতেন । ব্যবসায়িক 
কাজকর্ম দেখা তাঁর ধাতে পোষায় না। বাইরের সকলে জানে গিরিশবাবুই স্টারের সর্বেসবা আসলে 
কিন্তু তিনি লাভ-লোকসান নিয়ে মাথা ঘামান না । 

অমৃতলাল ও আরও কয়েকজন বলাবলি করতে লাগল, গিরিশচন্দ্র মাসের পর মাস ম্যানেজারের 
মাইনে নিয়ে যান, কিন্তু নাটক লেখা ছাড়া তো আর কিছুই করেন না। নাটক তো অন্য কেউও 
লিখতে পারে । অমৃতলাল নিজেই এখন নাট্যকার হয়েছে, তার ‘সরলা’ গিরিশের “নসীরাম'-এর 
চেয়ে বেশি জনপ্রিয় হয়নি ? নাট্যশিক্ষক হিসেবেও তার কৃতিত্ব সবাই স্বীকার করে । 

গিরিশের সঙ্গে এদের খিটিমিটি শুরু হয়ে গেল । তিনি থিয়েটার ভবনে যান না, থিয়েটারের 
লোকেরা তাঁর বাড়িতে ডাকতে এলেও গিরিশ তাদের পাত্তা দেন না বিশেষ । তাঁর নামেই স্টার 
থিয়েটারে দর্শক আসবে, সেটাই কি যথেষ্ট নয় ? 

একদিন তকতির্কির সময় উত্তেজনা বেশ বৃদ্ধি পেলে গর্বিত গিরিশচন্দ্র বললেন, আমি মাইনে নিই 
বলে তোমাদের গাত্রদাহ ? ঠিক আছে আমি বেতন চাই না, নাটকও আর লিখে দেব না, তোমরা যা 
খুশি করো ! ত 

গিরিশচন্দ্র নিশ্চিত ধরে নিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই অমৃতলালরা অনুতপ্ত হয়ে তাঁর কাছে 
ক্ষমা চাইতে আসবে, পায়ে ধরে তাঁকে স্টারে ফিরিয়ে নিয়ে যাবে | কিন্তু কেউ এল না। তাঁকে বাদ 
দিয়েই স্টার দিব্যি চলতে লাগল । 

পৃত্রের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে, গিরিশ এখন থিয়েটার নিয়ে মাথা ঘামাতেও পারছেন 
না। ডাক্তারের পরামর্শে ছেলেকে নিয়ে হাওয়া পরিবর্তনের জন্য মধুপুর যাবেন ঠিক করেছেন । 
হাতে বিশেষ টাকা নেই । এই সময় নীলমাধব চক্রবর্তী নামে একজন বীণা থিয়েটার ভাড়া নিয়ে 
সেখানে সিটি থিয়েটার নামে নতুন থিয়েটার খুলে গিরিশচন্দ্রের বিদ্বমঙ্গল, বুদ্ধদেবচরিত, বেল্লিক 
বাজার- এই সব পুরনো নাটক নামাতে চাইছে, গিরিশকে তারা কিছু টাকাও দিয়ে গেল । 

মধুপুরে একটি বাড়ি ভাড়া করে গিরিশ ছেলেকে প্রায় বুকে করে রইলেন । মধুপুরে তরিতরকারি 
খুব টাটকা, বাতাস নির্মল, ডিম-মাংস ইত্যাদি অবিশ্বাস্য রকমের সম্তা | পুত্র একটু একটু আরাগ্যের 
ভিডি মিনির রায্ের: নে ভিত বাজি ররিি দিয়েছেন: সময 
9 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আচন্বিতে এক দুঃসংবাদ এল । স্টার থিয়েটার তাঁকে ম্যানেজার হিসেবে বরখাস্ত করেছে, এবং তারা 
নীলমাধবের নামে একটি মামলাও দায়ের করেছে। স্টার থিয়েটারের জন্য তিনি যে সব নাটক 
লিখেছেন, বেতনভোগী ম্যানেজার হিসেবেই লিখেছেন, ওই সব পুরনো নাটক স্টারেরই সম্পত্তি, অন্য 
নাট্যদলকে তিনি অনুমতি দিতে পারেন না। 

গিরিশ প্রথমে সংবাদটি বিশ্বাসই করতে পারলেন না । স্টার-এর কর্তৃপক্ষ তাঁর সঙ্গে এমন ব্যবহার 
করতে পারে ? স্টার তো তাঁরই সন্তান ! স্টারের জন্য তিনি কী না করেছেন ? শুধু মেধা ও পরিশ্রম 
নয়, অনেকবার অনেক টাকা তিনি বিনা শর্তে ব্যয় করেননি এই থিয়েটারের জন্য ? হাতিবাগানের 
রঙ্গমঞ্চ গড়ার জন্য ভুক্ষেপ মাত্র না করে দিয়ে দেননি ষোলো হাজার টাকা ? এই তো সেদিনও 
কংগ্রেসের অধিবেশন উপলক্ষে লেখা “মহাপৃজা' নাটকের অভিনয় দেখে মহারাজ কালীকৃষ্ণ ঠাকুর 
তাঁকে এক হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন, সেই টাকা গিরিশ নিজে না নিয়ে বিলিয়ে দিয়েছেন সব 
অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে । 

সেই স্টার একজন সামান্য কর্মচারীর মতন তাঁকে বরখাস্ত করে ? মামলা আনে তাঁর নামে ? এ 
জগতে কি কৃতজ্ঞতা বলে কিছু নেই ? 

কিন্তু মানুষ অতীত নিয়ে বাঁচে না, বর্তমানই রূঢ় সত্য । কৃতজ্ঞতার বোঝাও বেশি দিন বইতে চায় 
না কেউ । হ্যা, আগে স্টারের জন্য অনেক কিছু করেছেন তিনি, কিন্তু এখন যে মাসের পর মাস 
গর্বিত বচন ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাঁর কাছ থেকে । বিনোদিনীও তো স্টারের জন্য শরীর 
বিক্রয় করেছেন পর্যন্ত । সেই বিনোদিনীকেও সরে যেতে হয়নি স্টার থেকে ? 

গিরিশ ব্যস্ত হয়ে ফিরে এলেন কলকাতায় । 

ফিরে এসে দেখলেন, স্টারের কর্মকতাদের মনোভাব বেশ কঠোর । নট-নটাদের মধ্যেও তাঁর 
সমর্থক বিশেষ কেউ নেই । মামলা ওরা চালাবেই । দলচ্যুত নীলমাধবের কাছ থেকে টাকা নিয়ে 
তাকে অন্য নাট্যদল খোলায় সাহায্য করেছেন, এজন্য লোকচক্ষে গিরিশকে হেয় করা হবে । মামলা 
মোকদ্দমা গিরিশ চিরকাল এড়িয়ে যেতে চান, আজ তাঁর কপালেই সেই বিড়ম্বনা ! 

অমৃতলাল আড়াল থেকে কলকাঠি নাড়লেও প্রকাশ্যে কখনও প্রাক্তন গুরুর মুখের ওপর কটু 
বাক্য বলে না। একদিন সে নিরিবিলিতে এসে গিরিশের সঙ্গে দেখা করল । 

খানিকক্ষণ চুপচাপ বসে রইল দুজনেই । গিরিশের বুকে উত্তাল অভিমান । এই অমৃতলালকে 
তিনি কত অল্প বয়েস থেকে দেখেছেন, কত সুখদুঃখের সে সঙ্গী ছিল, গুরুকে প্রণাম না জানিয়ে সে 
কখনও গুরুব সামনে মদের গেলাসে হাত দেয়নি, কতবার গিরিশ একেবারে বেসামাল হয়ে পড়লে 
সে তাঁকে প্রায় কাঁধে করে বাড়ি পৌঁছে ।'দয়েছে, সেই অমৃতলাল আজ শত্রুপক্ষের প্রতিনিধি ! 
মানুষের জীবনের কী বিচিত্র লীলা ! 

একটু ইতস্তত করে অমৃতলাল বলল, গুরুদেব, যদি কিছু মনে না করেন, গুটিকতক কথা বলব ? 
যদি রাগ কবেন, আমাকে শান্তি দিতে চান, দেবেন । আগে কথাগুলি শুনুন । অনেক বছর হল, 
আপনি আর ধড়াচুড়ো পরে রং মেখে মঞ্চে নামেন না । আপনি নিজেই বারবার আমাদের বলেছেন, 
অভিনয় করতে আপনার আর ভাল লাগে না। নতুন ছেলেমেয়েগুলোকে শেখানো-পড়ানোতেও 
আপনার মন নেই। শেখাতে চাইলে আপনিই যে সর্বশ্রেষ্ঠ তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু 
মহড়ার সময বেশিক্ষণ আপনি বসতেই চান না, আমাদের মতন কারুর ওপর ভার দিয়ে দেন । 
কিছুদিন ধরেই তাই আমাদের মনে হচ্ছিল, থিয়েটারের ওপর থেকে আপনার টান চলে গেছে, 
আপনার মনপ্রাণ আর এ জগতে নেই । 

গিরিশ শ্রেষের সঙ্গে বললেন, থিয়েটারের ওপর আমার টান নেই ? কোন দিন বলবে, জলের 
মাছের জলের প্রতি টান নেই ! আকাশের পাখির আকাশের ওপর টান নেই ! আমার আর কীসের 
ওপর টান আছে? 

অমৃতলাল বলল, আপনার টান গেছে পরমেশ্বরের দিকে । যেদিন থেকে রামকৃষ্ণ ঠাকুর 
আপনাকে কাছে টেনে নিলেন, সেইদিন থেকেই কি আপনার মনে এক বিরাট পরিবর্তন আসেনি ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মনে করে দেখুন, গুরুদেব, আগে যখন আপনার স্ত্রীর রোগ হত, আপনার পুত্র দানি একবার খুব 
অসুস্থ হয়ে পড়েছিল, আপনি নিজে যখন পেটের ব্যামোয় কষ্ট পেতেন, তখনও কি আপনি একদিনের 
জন্যও থিয়েটারে অনুপস্থিত থাকতেন ? কিন্তু রামকৃষ্ণ ঠাকুর যখন ব্যাধিগ্রস্ত হলেন তখন আপনি 
থিয়েটার উপেক্ষা করে বারবার কাশীপুরের বাগানবাড়িতে ছুটে যেতেন না ? 

গিরিশ সহসা উত্তর না দিতে পেরে চুপ করে রইলেন । 

অমৃতলাল বলল, আমাদের থিয়েটারই ধ্যানজ্ঞান । আমরা নাটকে ভক্তিপ্রেমের বন্যা ছুটিয়ে দিই, 
কিন্তু অন্তরে তেমন ভক্তি নেই। পরমেশ্বর আমাদের ধরাছোঁওয়ার বাইরে । আমার নাট্যগুরু 
আপনি । আর কোনও গুরু ধরিনি । টিকিট বিক্রি, মঞ্চ সাজানো, চটকদারি, এতগুলি লোকের প্রতি 
মাসের বেতন, এইসব তুচ্ছ জিনিস নিয়ে আমাদের মাথা ঘামাতে হয় । আপনি এ সবের উর্ধেব উঠে 
গেছেন । আপনি মুক্ত পুরুষ । এখন আর থিয়েটারের খুটিনাটির সঙ্গে আপনার নাম জড়িয়ে রাখার 
কোনও মানে হয় না। 

গিরিশ বললেন, থিয়েটারের সঙ্গে আমি আর কোনও সম্পর্ক রাখব না বলতে চাও ? 

অমৃতলাল বলল, আপনি নিজেই তো আর সম্পর্ক রাখছেন না। শুধু নাটক লিখছেন। তাই 
লিখবেন, শুধু একটা যদি দয়া করেন, নতুন নাটক যা লিখবেন, তা শুধু স্টারকেই দেবেন, অন্য 
কোনও দলকে দেবেন না । শুধু এটুকু হলেই আমি অন্য অংশীদারদের বলে আপনার নামে মামলা 
তুলে নেওয়ার জন্য রাজি করাতে পারি । 

গিরিশচন্দ্র শুকনো হাস্য করে বললেন, অমৃত্তির, তুই কী বলতে চাস তা কি আমি বুঝিনি ? তোর 
এখন ডানা গজিয়েছে। নাটক লিখছিস, নাট্যাচার্য হয়েছিস। আমাকে সরিয়ে দিয়ে তুই এখন 
স্টারের সর্বেসর্বা হতে চাস ? তাই-ই হ তবে! গুরু মারা বিদ্যেতে তুই যশস্বী হ, আমি আশীবাদ 
করছি ! 

এর পর স্টারের পরিচালকরা একটা চুক্তিপত্র নিয়ে এল । গিরিশচন্দ্র নামে তারা মোকদ্দমা তুলে 
নেবে । কিন্তু স্টার রঙ্গমঞ্চের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক থাকবে না। অন্য কোনও থিয়েটার 
দলকেও তিনি প্রকাশ্য বা অগপ্রকাশ্যভাবে সাহায্য করতে পারবেন না। এমনকী স্ত্রীলোকের 
ছদ্মবেশেও অন্য দলের হয়ে নাটক লিখে দিয়ে আসতে পারবেন না । নাটক লিখলে স্টারকেই দিতে 
হবে, স্টার তা ন্যায্য মূল্য দিয়ে কিনে নেবে । যদি গিরিশের কোনও নাটক স্টারের অপছন্দ হয়, তা 
হলে সে নাটক তিনি অন্য দলকে দিতে পারেন, কিন্তু অভিনয় শেখাতে পারবেন না । মোট কথা, 
দর্শকের আসন ছাড়া আর কোনও মঞ্চে তাঁর প্রবেশ নিষেধ হয়ে গেল । 

স্টার থিয়েটারের প্রতি তাঁর যত দান ও সাহায্য ছিল এককালে, তার স্বীকৃতিস্বরূপ তিনি যতদিন 
বাঁচবেন, তাঁকে মাসিক এক শো টাকা করে পেনশন দেওয়া হবে । 

সেই চুক্তিপত্রে স্বাক্ষর করতে করতে গিরিশচন্দ্র তাচ্ছিল্যের সঙ্গে বললেন, যাঃ আমি আর নাটকও 
লিখব না ! থিয়েটারের সঙ্গে আমার সম্পর্ক ঘুচে গেল। আমি আর কোনওদিন ওদিকের পথও 
মাড়াব না। তাতে তোরা খুশি তো ? 


8৪২ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬ 


গিরিশচন্দ্র বেকার । নটকুল চূড়ামণি, বঙ্গের গ্যারিক এখন বেকার ! পেশাদারি মধ্যের সমস্ত 
নট-নটা যাঁর কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই নাট্যাচার্য আর কোনও রঙ্গমঞ্চে পা দেবেন না। যিনি 
অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার, বাংলা ভাষার শেক্সপীয়র, তিনি নীরোগ আর স্বাস্থ্যবান থাকলেও আর লিখবেন 
না নাটক । 

এ কি বিনোদিনীর অভিশাপ ? 

পূর্ণ যৌবনে বিনোদিনীকেও তো বিদায় নিতে হয়েছে ! বাংলা তথা ভারতের শ্রেষ্ঠ অভিনেত্রী 
এবং শ্রেষ্ঠ নাট্যপুরুষ, দুজনেই থিয়েটার থেকে নিবাঁসিত । এ যেন নিয়তির বিচিত্র পরিহাস ! 

মাতৃহীন শিশুটিকে আর বাঁচানো গেল না, তিন বছর বয়সও পূর্ণ হল না তার । এর পর গিরিশ 
একেবারেই উদাসীন হয়ে গেলেন, থিয়েটারের কথা যেন মুছে ফেললেন মন থেকে । এখন তিনি 
গুরুভাইদের সঙ্গেই বেশি সমর কাটান । রামকৃষ্ণদেবের দেহত্যাগের পর তাঁর কথা অনেকেই ভুলে 
গেছে, অধিকাংশ পত্রপত্রিকাতে তাঁর মৃত্যুসংবাদও প্রকাশিত হয়নি, কিন্তু তাঁর গুটিকতক তরুণ ভক্ত 
কিছুতেই তাঁকে ভুলতে পারছে না । বাড়ি ফিরে গেলে পাছে তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে 
যায়, তাই তারা একটা আস্তানায় জড়ামড়ি করে রয়ে গেছে । কাশীপুরের সেই বাগানবাড়ি ছেড়ে 
দিতে হয়েছিল, অত টাকা ভাড়া দেবে কে, গৃহী ভক্তদের মধ্যে দু-তিনজন ছাড়া আর সবাই সাহায্যের 
হাত গুটিয়ে নিয়েছে । তরুণরা বরানগরের গঙ্গার ধারে মাত্র এগারো টাকা ভাড়ায় একটি একেবারেই 
ভাঙাচোরা, পোড়ো বাড়ি নিয়েছে । লোকে বলে ওটা ভূতের বাড়ি । নরেন, রাখাল, শশী, তারক, 
, বাবুরাম প্রমুখ দশ-বারোজন থাকে সেখানে । নিদারুণ দারিদ্র্য, পাস্তা ভাতে নুন জোটে না এমন 
অবস্থা, তবু তারা আছে মহানন্দে । রামকৃষ্ণের ভালবাসার স্মৃতিই তাদের সম্বল । অন্য লোকেরা 
ভাবে, এই সব হাবাতে গরিব ছোঁড়াগুলো ওখানে পড়ে আছে কেন, চাকরিবাকরির সন্ধান করলেই 
পারে ? রামকৃষ্ণদেব তো কারুকে সংসার ত্যাগ করতে বলেননি । কিন্ত ওরা যে কোথা থেকে 
ত্যাগের মন্ত্র পেয়ে গেছে তা কেউ জানে না। 

গিরিশ প্রায়ই আসেন এখানে ৷ হাসি-ঠাট্টা, গল্প, তর্ক হয় । নরেন, রাখাল, কালী এরা সবাই 
পড়াশুনো করা ছেলে, বরানগরের এই বাড়িতেও বাইবেল, কোরান, বেদ-উপনিষদ, ব্রিপিটক পাঠ 
চালিয়ে যাচ্ছে, এদের সঙ্গে কথা বললে গিরিশ বুদ্ধিচচরি আনন্দ পান । নরেনরা বরানগর ছেড়ে 
কখনও কলকাতায় এলে বাগবাজারে গিরিশের বাড়িতে তামাক খাওয়ার জন্য থামে, তখনও চলে 
আড্ডা আর গান । বয়েসের অনেক তফাত । তবু নরেনের সঙ্গে গিরিশের এখন তুই-তোকারির 
সম্পর্ক । 

গিরিশ মাঝে মাঝে বলেন, আমাকে পুরোপুরি তোদের দলে নিয়ে নে, নরেন। আমিও 
বরানগরের মঠে গিয়ে থাকব । 

মঠের মতন কিছুই না, একটা সংস্কারহীন জীর্ণ বাড়ি, সাপখোপের আস্তানা, মাঝে মাঝে ওপর 
থেকে ছাদের ইট-কাঠ ভেঙে পড়ে, তবু মুখে মুখে ওরা বলে, “বরানগরের মঠ’ । 

নরেন রাজি হয় না। মাঝে মাঝে তাদের ভিক্ষে করে চাল জোগাড় করতে হয় । শুধু ভাতের 
সঙ্গে দুটো লঙ্কা পেলে খাওয়া হয়ে যায় ৷ গিরিশ এ কৃচ্ছতা সহ্য করতে পারবে না । 

মহেন্দ্রলালের সংস্পর্শে এখন বিজ্ঞানের দিকেও ঝোঁক এসেছে গিরিশের । সময় পেলেই 
গণিতচচ করেন । মহেন্দ্রলালের বিজ্ঞান সভার এখন নিয়মিত সদস্য, সিটি বতা সনত যান 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সভা আরম্ভ হওয়ার তিন-চার ঘণ্টা আগে গিয়ে বসে থাকেন, কখনও মহেন্দ্রলালের সঙ্গে হাত মিলিয়ে 
টেস্টটিউব, বিকার, গ্যাস বানরি এইসব সাফ করেন । তখন তাকে দেখে কে বলবে, এই সেই 
বিখ্যাত নট-নাট্যকার গিরিশ ঘোষ । মানুষের জীবনে কখনও কখনও এমন ভূমিকা বদল হয় । এই 
ভূমিকা বদলে গিরিশ যেন বেশ তৃপ্ত । পাদপ্রদীপের আলো আর তার চোখ ধাঁধায় না। 

একবার ঠিক করলেন গুরুর জন্মস্থান দেখে আসবেন | গরুর গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহনে 
কামারপুকুর-জয়রামবাটি পৌঁছবার উপায় নেই । একেবারেই গগুগ্রাম, বাড়ি মানে কুঁড়েঘর । গিরিশ 
এমনভাবে গ্রামবাংলা দেখেননি কখনও আগে । এমন আদিগন্ত মাঠ, এমন বিস্তীর্ণ আকাশ, এমন 
অমলিন প্রকৃতি, সেইরকমই সরল মানুষজন | সারদামণি এখন এখানে রয়েছেন, গিরিশ তাঁর অতিথি 
হলেন । নিজের হাতে রান্না করেন সারদামণি, গিরিশকে খেতে বসিয়ে পাখার হাওয়া করতে করতে 
গল্প করেন কতরকম । বাল্যকালের মাতৃহীন গিরিশ, কখনও মাতৃন্সেহ পাননি, তাঁর চোখে জল 
আসে । 

হঠাৎ একদিন খাওয়া থামিয়ে বলেন, তুমিই তো আমার মা ! আমার নিজের মা । 

সারদামণি হাসেন । 

গিরিশ দৃঢ়ভাবে বললেন, না, না, শুধু ভাবের কথা নয়। আমি তোমারই সন্তান, মাঝখানে 
কিছুদিন অন্যের সংসারে রয়েছিলাম । 

সারদামণি বললেন, বেশ তো, তুমি আবার এইখানেই থাকো ! 

মাত্র এক সপ্তাহের জন্য গিয়েছিলেন গিরিশ, রয়ে গেলেন দু' মাস । এখন তো তাঁর কোনও 
পিছুটান নেই। কলকাতা মন থেকে মুছে গেছে, এ জীবন অতি চমৎকার । তিনি দেখতে পান, 
পুকুরঘাটে বসে সারদামণি নিজের হাতে তাঁর জন্য বালিশের ওয়াড়, বিছানার চাদর কাচছেন । রাত্রে 
সেই বিছানায় শুয়ে গিরিশের মনে হয়, তাঁর সবাঙ্গে মায়ের স্নেহের স্পর্শ । সমস্ত শরীর মন জুড়িয়ে 
যায়। 

এখানে এসে একদিনও মদ্যপানের ইচ্ছেও জাগেনি । 

দু মাস বাদে গিরিশ কলকাতায় ফিরলেন এক নতুন সংকল্প নিয়ে । নাটক-ফাটক কিছু নয় । 
তিনি আবার কলম ধরবেন তাঁর গুরু এবং মাতা ঠাকুরানির জীবন ও আদর্শ শিক্ষার কথা রচনার 
জন্য । এটাই হবে তাঁর জীবনের ব্রত । 

কলকাতা মানেই ধুলো, ধোঁয়া, কলকাতা মানেই মানুষজন । পাওনাদার, উমেদার, চাটুকার, 
সুযোগ সন্ধানীদের উৎপাত । গিরিশ এখন পারতপক্ষে গুরুভাইরা ছাড়া অন্য কারুর সঙ্গে দেখা 
করতে চান না। থিয়েটারের লোকরা এলে দূর দূর করে দেন। কোন্‌ রঙ্গমঞ্চে এখন কী নাটক 
চলছে তারও খবর রাখেন না তিনি । 

একদিন একজন অতিথি এলেন, ইনি বিশেষ সন্ত্রান্ত বংশীয়, এঁকে উপেক্ষা করা যায় না। 
পাথুরেঘাটার বিখ্যাত প্রসন্নকুমার ঠাকুরের নাতি নগেন মুখুজ্যে । 

একটুক্ষণ কুশল সম্ভাষণের পর নগেন্দ্রভুষণ বললেন, বাংলার মঞ্চগুলির কী দশা হয়েছে এখন ! 
কুরুচিপূর্ণ নাটক, কুৎসিত অঙ্গভঙ্গির নাম অভিনয় ? ছি ছি ছি, গিরিশবাবু, আপনি কিছু দেখেন না, 
কিছু বলেন না ? 

গিরিশচন্দ্র গন্ভীরভাবে বললেন, আমার কাছে নাটকের কথা তুলবেন না মশাই, অন্য কথা বলুন ! 

নগেন্দ্রভুষণ মাথা নেড়ে বললেন, না, না, আপনি ও কথা বললে শুনব কেন ? আপনি বাংলা 
থিয়েটারের অভিভাবকম্বরূপ । আপনার শাসন করা উচিত । এতে যে বাঙালি জাতিরই দুনমি 
রটছে। ইংলিশম্যান কী লিখেছে দেখেছেন? 

গিরিশচন্দ্র বললেন, নগেন্দ্রবাবু, আপনি বোধ হয় জানেন না, বাংলা থিয়েটারের সঙ্গে আমি সব 
সম্পর্ক ত্যাগ করেছি । 

নগেন্দ্রভুষণ বললেন, আমি সব জানি । না জেনে কি এসেছি? আপনি সম্পর্ক ত্যাগ করতে 
চাইলেই-বা তা মানা হবে কেন ? বাংলা থিয়েটারের সম্মান রক্ষার দায়িত্ব আর কে নিতে পারে, 


Hl দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আপনি ছাড়া ? সাহেবরা আমাদের প্রতি তাচ্ছিল্য দেখাবে, এ আমার সহ্য হয় না। আমার মাতামহ 
বলতেন, ইংরাজদেব নিন্দে করবে না, তাদের সমকক্ষ হবার চেষ্টা করবে ! বাংলা থিয়েটার তো ওদের 
সমকক্ষই হয়ে উঠেছিল 1 আবার তার মান উচ্চে তুলতে হবে । 

আমাকে এসব কথা না বলে, অর্ধেন্দুকে গিয়ে বলুন । সাহেবদের সঙ্গে টক্কর দিতে সে-ই 
পারে। 

_ অর্ধেন্দুশেখরের কি মাথার ঠিক আছে ? কখন কোথায় থাকেন কেউ বলতে পারে না। হঠাৎ 
হঠাৎ কলকাতা ছেডে উধ,ও হয়ে যান। ওসব লোক দিয়ে হবে না। গিরিশবাবু, আপনাকে আবার 
হাল ধরতে হবে । আপনার এসব প্রতিভা আমরা নষ্ট হতে দেব কেন ? একটা নতুন থিয়েটার 
প্রতিষ্ঠা করে, লাভ-লোকসানের চিস্তা না করে, অতি যত্বের সঙ্গে, অতি উচ্চমানের এমন একটা নাটক 
এখন মঞ্চস্থ করা দরকার, যা দেখে সাহেবদেরও তাক লেগে যাবে । সে কাজ আপনি ছাড়া আর 
কেউ পারবে না । 

__নতুন থিয়েটারের প্রতিষ্ঠা করবে কে ? 

_আমি ! গ্রেট ন্যাশনলের জমিটা খালি পড়ে ছিল না এতদিন ? সেখানে আমি সম্পূর্ণ আধুনিক 
পদ্ধতিতে একটা রঙ্গালয় গড়া শুরু করেছি । নাম দিতে চাই মিনাভাঁ। কেমন হবে নামটা ? এবং 
আমার ইচ্ছে আছে, সে থিয়েটারেব উদ্ধোধন হবে একটি ইংরেজি নাটকের বঙ্গানুবাদ দিয়ে । তেমন 
নাটক রচনা ও পরিচালনার যোগ্যতা আর কার আছে বলতে পারেন ? 

গিরিশচন্দ্র চুপ করে রইলেন | তাঁর বুকের মধ্যে মত্ত সমুদ্রের ঢেউ ঝাপটা মারছে । এমন কথা 
অনেক দিন তাঁকে কেউ বলেনি । অনেকেই যেন তাঁকে বাতিল বলে ধরে নিয়েছিল । কিন্তু থিয়েটার 
যে তাঁর রক্ত-মজ্জায় মিশে আছে । হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল তাঁর অহমিকা । 

তবু তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্টার থিয়েটার আমাকে চুক্তিতে বেঁধে ফেলেছে। অন্য 
থিয়েটারে যোগ দেওয়া আমার নিষেধ । আমি তাদের কথা দিয়েছি, সত্য ভরষ্ট হতে পারব না আমি । 

নগেন্দভূষণ উত্তেজিতভাবে বললেন, আপনি হেলাফেলার মানুষ নন, আপনি গিরিশ ঘোষ, 
আপনাকে দিয়ে কেউ দামখত লেখাতে পারে ? চুক্তি দিয়ে আপনার হাত-পা বেঁধে ফেলবে, এমন 
চুক্তি আইনে টিকতে পারে না । কই, চুক্তিপত্রখানা একবার আনুন দেখি । 

গিরিশচন্দ্র বললেন, আবার মামলা-মোকদামা ? না, না, ওর মধ্যে আমি নেই। এই বেশ আছি। 
সুখে আছি। স্বস্তিতে আছি। 

নগেন্দ্রভৃষধণ জোর দিয়ে বললেন, সেখানা একবার দেখতে দিন না মশাই তাতে আপত্তি কীসের ? 

দেরাজ থেকে চুক্তিপত্রটি বার করে দিলেন গিরিশচন্দ্র । নগেন্দ্রভুষণ সেটিতে দ্রুত চোখ 
বোলালেন, মৃদু হাস্য ফুটে উঠল তাঁর ওষ্টে । 

তিনি বললেন, আপনি বুঝি এ চুক্তিপত্র কখনও পড়েও দেখেন নি ? 

গিরিশচন্দ্র বললেন, পড়ার দরকার কী, মুখের কথাই তো যথেষ্ট । 

নগেন্দ্রতুষণ বললেন, না। মুখের কথা যথেষ্ট হলে চুক্তি পত্রে স্বাক্ষর করার প্রয়োজন কী 
ছিল? এই চুক্তির শর্ত অক্ষরে অক্ষরে মেনে চললে আপনাকে সত্যত্রষ্ট হতে হবে না নিশ্চয়ই ? 
ওরা পাকা কাজ করেছে । ওরা জানত, এমন চুক্তি আইনে টিকবে না। তাই তলায় আর একটি শর্ত 
যোগ করেছে । আপনি যদি এ চুক্তি কখনও ভঙ্গ করেন, তা হলে আপনাকে পাঁচ হাজার টাকা 
ক্ষতিপূরণ দিতে হবে | পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আপনার আর কোনও দায় থাকবে না! 

গিরিশ অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, সত্যি এমন কথা লেখা আছে? 

নগেন্দ্রভুষণ কাগজখানা তুলে ধরলেন গিরিশের চোখের সামনে । 

গিরিশ অস্ফুট স্বরে বললেন, পাঁচ হাজার টাকা ! সেও তো অনেক টাকা, আমার সঞ্চয় কিছুই 
নেই ! 

নগেন্দ্রভৃুষণ বললেন, আজ বিকেলেই আপনার নাম করে স্টার থিয়েটারে আমি পাঁচ হাজার টাকা 
পাঠিয়ে দিচ্ছি। তারপর থেকে আপনি মুক্ত । আপনার সঙ্গে অন্য কথাবার্তা পরে হবে, আপনি 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নাটক রচনা করতে বসে যান তো গিরিশবাবু, আমরা বাংলা নাটকের মুখ রক্ষা করতে চাই, এইটাই 
হবে আমাদের প্রধান উদ্দেশ্য । 

অনেক দিন পর আজ সন্ধ্যায় গিরিশ একটি মদের বোতল আনালেন ৷ মাঝখানে কিছুদিন সুরা 
পান বন্ধ রেখে শরীর বেশ স্সিক্ধ হয়ে গিয়েছিল । ভেবেছিলেন, আর কোনওদিন ও জিনিস স্পর্শই 
করবেন না । কিন্তু আজ মন বড় চঞ্চল হয়ে উঠেছে । 

দোতলায় তাঁর শয়নকক্ষে নতুন করে লেখার সরঞ্জাম সাজিয়ে রেখেছিলেন গিরিশ । কয়েক 
দিস্তে বন্ড পেপার, দোয়াত-কলম, ব্লটিং প্যাড, ইরেজার । আর ডিকটেশন নয়, আবার নিজের হাতে 
গুরু ও গুরুমাতার দিব্যজীবনের কথা লিখবেন বলে মনস্থ করেছিলেন, শুরু করা হয়নি । সেখানে 
বসে সুরা দিয়ে আচমন করলেন গিরিশ । মনের মধ্যে দোলাচল । 

একবার ভাবছেন, কী হবে আর মঞ্চের জগতে ফিরে গিয়ে ? থিয়েটার মানেই তো আবার সেই 
প্রতিদিন উত্তেজনা, উৎকণ্ঠা । ঈর্ষা ও কলহ । রাত্রি জাগরণ ও প্রমোদ । প্রতিদিন টানটান রাখতে 
হয় স্নায়ু, মাথায় রাখতে হয় অন্য মঞ্চগুলির সঙ্গে প্রতিযোগিতার কথা, নাম না জানা হাজার হাজার 
দর্শকের হাততালির জন্য দুরু দুরু বক্ষে প্রতীক্ষা । থিয়েটারের জগতে স্মেহ, ভালবাসা, মমতা সবই 
কৃত্রিম । চাটুকাররা তাঁকে ঘিরে থাকবে, স্ত্রীলোকেরা ভাল পার্ট পাবার জন্য তাঁর গায়ে পড়ে সোহাগ 
দেখাবে । 

তার চেয়ে এই জীবনই কি ভাল নয় ? লোকজনের ভিড় এড়িয়ে এই শাস্ত, নিরিবিলি সময়, এখন 
নিজের দিকে ফিরে তাকানো যায় । মাঝে মাঝে গুরুভাইদের সঙ্গে দেখা হলে উচ্চমার্গের আধ্যাত্মিক 
আলোচনায় চমতকার সময় কাটে । এই তো বেশ! সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙে, রাত্রে 
তাড়াতাড়ি আহারাদি সেরে শুয়ে পড়া যায়, শরীরের ওপর কোনও অত্যাচার হয় না। এই শান্তিময় 
জীবন ছেড়ে আবার সেই উত্তাল ঝগ্জাময় জীবনে ঝাঁপ দেওয়া কি ঠিক হবে ? 

এখনও দোয়াতে কলম ডোবাননি গিরিশ, এক একবার সুরায় চুমুক দিচ্ছেন, তারপর তামাক 
টানছেন । হঠাৎ নরেনের জন্য উতলা বোধ করলেন । গুরু রামকৃষ্ণ তাঁকে বলেছিলেন, তুই যা 
করছিস করে যা! গুরু আর সশরীরে নেই, নরেনই ছিল শিষ্যদলের নেতা, এ সময় নরেন থাকলে 
পরামর্শ নেওয়া যেত। কিন্ত অনেক দিন নরেনের কোনও পাত্তা নেই। বরানগরের মঠ ছেড়ে সে 
যে কোথায় উধাও হয়ে গেছে কেউ জানে না। সংসারে ফিরে যায়নি নরেন, কিন্তু গুরুভ্রাতাদের 
ছেড়েই বা সে কোথায় গেল ? 

বেশ কিছুক্ষণ দ্বিধার মধ্যে থাকার পর গিরিশের শিল্পী সত্তাই জয়ী হল । তাঁর রক্তে রয়েছে 
উন্মাদনা, কোনও শাস্তির আশ্বাসই তাঁকে প্রকৃত শান্তি দিতে পারবে না। সাধারণ, নিয়ম মানা জীবন 
কোনও শিল্পীর জন্য নয় । শিল্প যে সর্বক্ষণ জ্বালিয়ে মারে । ফরাসিদেশের নট-নাট্যকার মলিয়ের 
মঞ্চের ওপরেই মারা গিয়েছিলেন, গিরিশ প্রায়ই ভাবতেন, ওই রকম মৃত্যুই তাঁরও নিয়তি । 

সাদা কাগজের ওপর গিরিশ প্রথমে লিখলেন, ম্যাকবেথ । 

নগেন্দ্রভূষণ যখন ইংরিজি নাটকের বঙ্গানুবাদের কথা বলেছিলেন, তখনই গিরিশের মাথায় এই 
নামটি এসেছিল । ইংরেজদের যদি চ্যালেঞ্জ জানাতে হয়, তা হলে শেক্সপীয়ার দিয়েই শুরু করা 
উচিত । অল্প বয়েসে গিরিশ একবার এই নাটকের অনুবাদ করেছিলেন, সে অনুবাদ ন্শেষ সুবিধের 
হয়নি । আবার তিনি বাংলায় ম্যাকবেথ লিখবেন । 

দু' তিন পৃষ্ঠা লেখার পর উঠে দাঁড়ালেন গিরিশ । সিংহের মতন পায়চারি করতে লাগলেন ঘরের 
মধ্যে । তাঁর নাসারন্ধ থেকে উষ্ণ নিশ্বাস বেরুচ্ছে, চক্ষু দুটি যেন জ্বলছে। ওরা তাঁকে বাতিলের 
দলে ঠেলে দিতে চেয়েছিল ? মঞ্চের সঙ্গে তাঁর নাড়ির টান ছিন্ন করে দেবে ভেবেছিল ? ওদের 
সবাইকে তিনি এবার দেখিয়ে দেবেন তাঁব কব্জির জোর ! গিরিশ ঘোষ মরে গেছে ? শুধু নাটক 
লেখা ও পরিচালনা নয়, আবার তিনি অভিনেতা হিসেবেও আবির্ভূত হবেন । দেখুক সবাই, শুধু বঙ্গে 
নয়, সারা ভারতে এখন তিনি অপ্রতিদ্বন্বী | 

রাত্রির প্রথম প্রহরেও গিরিশের ঘরে জ্বলছে গ্যাসের বাতি । তাঁর প্রথম পক্ষের ছেলে সুরেন্দ্র উকি 


& দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সব লিখে চলেছেন । 
জনিত বালা হা তারপর বিস্মিতভাবে বলল, বাবা, তুমি আবার নাটক 
খছ £ 

গিরিশ মুখ তুলে ছেলের দিকে চেয়ে বললেন, হ্যাঁ । নাটক, নতুন নাটক | শিগগিরিই মঞ্চে 
নামাব | তুই তাতে পার্ট করবি, দানি । 

মিনাাঁ থিয়েটার যেমন অতি রমণীয়ভাবে সজ্জিত হয়েছে, তেমনই ম্যাকবেথের প্রত্তৃতিতেও 
কোনও খুঁত রাখা হয়নি । ইংরেজ চিত্রকর দিয়ে দৃশ্যপট আঁকানো হয়েছে। পোশাক-আশাক 
অবিকল বিলাতি । অন্তরালে বিলাতি বাজনা । সৌভাগ্যক্রমে অর্ধেন্দুশেখরকে পাওয়া গেছে দলে, 
তিনি তো একাই একশো । অর্ধেন্দুশেখর বড় পার্ট চান না, একই নাটকে তিন-চারটি ছোট ছোট 
বিভিন্ন বকম ভূমিকায় তাঁর জুড়ি নেই । ম্যাকবেথে তাঁর ভূমিকা পাঁচটি চরিত্রে, তার মধ্যে তিনি জোর 
করে একজন ডাকিনীও সাজতে চেয়েছেন । পুরনো আমলের আরও অনেককে পাওয়া গেছে। 
লেড়ি ম্যাকবেথের ভূমিকা অতি কঠিন, সে পার্ট প্রথমে দেওয়া হয়েছিল প্রমদাসুন্দরীকে । সে পাকা 
অভিনেত্রী, কিন্তু ইদানীং স্থলাঙ্গিনী হয়েছে, হাঁসের মতন থপথপ করে হাঁটে, মেমসাহেব হিসেবে 
তাকে একেবারেই মানায় না। তখন তিনকড়ি নামে এই নতুন মেয়েটিকে নিয়ে মহড়া দেওয়া হল 
কয়েকদিন । মেয়েটি ঠিক নতুন নয়, অন্য থিয়েটারে কয়েকবার খুচরো পার্ট করেছে, রোগা, লম্বা 
চেহারা, অনেকে ঠাট্টা করে তার নাম দিয়েছে তেঠেঙে, তবু গিরিশ বললেন, লেডি ম্যাকবেথের 
কিছুটা পুরুষালি চেহারা হলে ক্ষতি নেই । শেষ পর্যন্ত তিনকড়িই মনোনীত হল সেই ভূমিকায় । 
এর মধ্যে দু' রাত্রি অভিনয় হয়েও গেছে, বেশ উতরে গেছে তিনকড়ি । নতুন নাটকে প্রথম দু 
একটি শো-তে সমালোচকদের ডাকা হয় না, প্রথম দিকে কিছু ভুল-্রান্তি থাকেই । এই শনিবারেই 
প্রকৃতপক্ষে জনসমক্ষে সম্পূর্ণ আত্মপ্রকাশ, সমস্ত পত্র-পত্রিকার সম্পাদক ও নাট্য সমালোচকদের 
আহ্বান জানানো হয়েছে, আমন্ত্রিত হয়েছেন শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই শো নষ্ট হলে অপমানের 
একশেষ হতে হবে । 

তিনকড়ির অসুস্থতার সংবাদ শুনে গিরিশ যখন মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন, তখন 
অর্ধেন্দুশেখর বললেন, গুরু, আমাদের এই নাটকে একটা ছড়ি একটা ছেলের পার্ট করছে । আগেও 
ছুটকো-ছাটকা পার্ট করেছে । কিন্তু টুড়িটার একটা গুণ কী জানো, পুরো নাটকটাই প্রায় ওর মুখস্থ । 
আমি শুনেছি, ও প্রথম থেকে শেষ পর্যন্ত সব পার্ট মুখস্থ বলতে পারে । প্রায় শুতিধর বলা যায় । 
একবার তাকে ট্রায়াল দিয়ে দেখবে নাকি? | 

গিরিশ মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, থামো তো ! মুখস্থ থাকলেই পার্ট করা যায় ? তাও লেডি 
ম্যাকবেথ ! আমি মরছি নিজের জ্বালায় । 

গিরিশ ভাবছিলেন, বনবিহারিণী, কুসুমকুমারীর মতন পাকা অভিনেত্রীদের বয়েস হয়ে গেছে, মঞ্চ 
থেকে প্রায় বিদায় নিয়েছে, তাদেরই কারুকে ফিরিয়ে আনবেন কি না ! অথবা প্রমদাসুন্দরীকেই লেডি 
ম্যাকডাফের ভূমিকা থেকে সরিয়ে এনে লেডি ম্যাকবেথ সাজাবেন ? তাহলে ও ভূমিকাটা কে 
করবে? 

আবার মুখ তুলে বললেন, ঠিক আছে, ডাকো তো ষ্টুঁড়িটাকে, একবার দেখি ! 

অর্ধেন্দুশেখর একটি মেয়েকে নিয়ে এলেন, সে লেডি ম্যাকডাফের ছেলে সাজে । পাতলা 
দোহারা চেহারা, মাজা মাজা রং, চক্ষু দুটি টানা টানা, সে পরিষ্কার দৃষ্টিতে তাকাতে পারে। 

গিরিশ জিজ্ঞেস করলেন, কী নাম তোর ? 

মেয়েটি বলল, নয়নমণি । 

গিরিশ বিরক্তির সঙ্গে মাথা ঝাঁকানি দিয়ে বললেন, আসল নাম কী বল্‌ ! পাঁচী, বুঁচি, খেস্তি, 
ডেকচি, পটল, আন্নাকালী, পদীরানি, এই সবই তো নাম হয়। ভাল ভাল নাম আমরা দিয়ে দিই । 
বনবিহারিণী, বিনোদিনী, প্রমদাসুন্দরী, কুসুমকুমারী এসব আমার দেওয়া নাম। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৭ 


মেয়েটি জোর দিয়ে বলল, নয়নমণিই আমার নাম । 

গিরিশ বললেন, বটে ! জন্মেছিস কোথায় ? সোনাগাছি, হাড়কাটার গলি, গোয়াবাগান, 
উপ্টোডিঙ্গি, কোথায় ? 

নয়নমণি বলল, ওসব কোথাও না । আমি জন্মেছি, অনেক অনেক দূরে | 
ওপর মাংস নেই, খেতে পাস না বুঝি ? ঠিক আছে, সাজিয়ে গুজিয়ে নিলে এই চেহারাতেই চলবে । 
তুই নাকি আমার পুরো ম্যাকবেথ মুখস্থ বলতে পারিস ? মুখস্থ করেছিস কেন ? 

নয়নমণি বলল, ইচ্ছে করে করিনি । মহড়ার সময় আড়াল থেকে শুনি । শুনতে শুনতে আমার 
মুখস্থ হয়ে যায় । 

গিরিশ বললেন, বল দিকি ডাকিনীর সংলাপ । 

নয়নমণি সঙ্গে সঙ্গে শুর করল ! 

দিদি লো, বল না আবার মিলব কবে তিন বোনে-_ 

যখন ঝরবে মেঘা ঝুপুর ঝুপুর 

চক চকাচক হানতে চিকুর 

কড় কড়াকড় কড়াৎ কড়াৎ ডাকবে যখন ঝনঝনে... 

..এলো চুলে মালার মেয়ে, বসে উদোম গায় 

ভোর কোঁচরে ছেঁচা বাদাম চাকুম চুকুম খায়... 

শুনতে শুনতে গিরিশের ভুরু উঠে গেল অনেকখানি, কুঞ্চিত হল ললাট । তিনি আবার বললেন, 
আমি আগে কখনও এদের কারুকে অন্যের পার্ট মুখস্থ বলতে শুনিনি ! লেডি ম্যাকবেথের জবানী বল 
তো খানিকটা শুনি । 


আপাদমস্তক কর কঠিনতাময়... 

গিরিশ বললেন, তুই বললি পিশাচনিচয়অ, কঠিনতাময়অ, তোর জন্ম কোথায় ঠিক করে বল 
তো? 

নয়নমণি আবার বলল, অনেক দূরে । আমি উচ্চারণ ঠিক করে নেব। 

গিরিশ জিজ্ঞেস করলেন, মেমসাহেবরা কেমন করে হাঁটে জানিস ? হেঁটে দেখাতে পারবি ? এ 
মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত হেটে যা তো! 

নয়নমণি থুতনিটা ঈষৎ উচু করে, গর্বিতা ইংরেজ রমণীর অবিকল ভঙ্গিতে হেটে গেল । 
গিরিশচন্দ্র এবার অর্ধেন্দুশেখরকে জিজ্ঞেস করলেন, এ মেয়েকে পেলে কোথায় ! 

অর্ধেন্দুশেখর বললেন, আস্তাকুঁড় থেকে কুড়িয়ে এনেছি বলতে পারো । এ মেয়ের অনেক 
গুণ আছে, ভাল গাইতে পারে । নাচতেও জানে । এ পর্যন্ত ভাল পার্ট পায়নি । ছোট ছোট রোল 
করছে তিন-চার বছর । 

গিরিশচন্দ্র বললেন, এ যে দেখছি ছাই চাপা আগুন ! উচ্চারণে একটু দোষ রয়ে গেছে, কিন্তু ওর 
হাঁটা দেখেই বুঝতে পেরে গেছি, ও বড় অভিনেত্রী হবে । যদি মাথা না বিগড়ে যায় ! 

তারপর নয়নমণির দিকে ফিরে বললেন, এই, তোর বাঁধা বাবু আছে ? 

নয়নমণি বলল, আজে ? 

গিরিশ আবার জিজ্ঞেস করলেন, বলছি, তোর বাঁধা বাবু আছে ? আমার সঙ্গে আজ সারা রাত 
কাটাতে পারবি ? 

নয়নমণি চুপ করে রইল । 
৮ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গিরিশ এখন অস্থির হয়ে আছেন, নীরবতা তাঁর সহ্য হল না। প্রচণ্ড ধমক দিয়ে বললেন, কথাটা 
বুঝলি না ? রাত কাটাতে হবে মানে আমার সঙ্গে বিছানায় শুয়ে তোকে ঢলানি করতে হবে না। 

নয়নমণি নতমুখে বলল, পারব । 

তিন দিনের মধ্যে পুরো তৈরি হয়ে গেল নয়নমণি । গিরিশ খুবই সন্তুষ্ট । তবু একটু ভয় রয়ে 
গেছে । মহড়ার সময় ভাল করা আর মঞ্চে শত শত দর্শকের সামনে সব ঠিকঠাক করে যাওয়া এক 
কথা নয় । এত বড় পার্ট যে ও আগে করেনি । তাও এরকম শক্ত ভূমিকা । 

রামকৃষ্ণদেবের ছবির সামনে প্রণাম ও ধ্যান শেষ করে গিরিশ নয়নমণিকে ডাকলেন । 

লেডি ম্যাকবেথ রূপিণী নয়নমণিকে বোধ হয় এখন তার নিজের জননীও চিনতে পারবে না। 
কালো ভেলভেটের লম্বা গাউনে এখন আর তাকে কৃশ মনে হয় না, মুখমণ্ডল গোলাপি বর্ণ, মাথাব 
দীর্ঘ চল ঘোড়ার লেজের মতন গুচ্ছ করে বাঁধা । ওষ্ঠ-অধর বেদানার কোয়ার মতো রক্তিম । দীর্ঘ 
অক্ষিপল্পব, তার দৃষ্টি যেন সুদূর | 

গিরিশ বললেন, নয়ন, তুই আমার মান রাখতে পারবি তো ? আমার গুরুর ছবিকে প্রণাম কর । 

নয়নমণি প্রথমে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ঠেকিয়ে রইল একটুক্ষণ। কী যেন সে বলতে 
লাগল ফিসফিসিয়ে । পরে সে গিরিশের পাদবন্দনা করে উঠে দাঁড়াল, দু'হাত জোড় করে নমস্কার 
জানাল রামকৃষ্ণ দেবের ছবিকে । 

গিরিশ তার মাথায় হাত রাখলেন । 

ডায়নামো বসিয়ে বিজলি বাতির ব্যবস্থা হয়েছে । মঞ্চ একেবারে আলোয় আলোময় । এত 
আলো আগে কখনও ছিল না, মুখের প্রতিটি রেখা পর্যন্ত দেখা যায় । উইংসের পাশ থেকে বিজলি 
বাতির ওপর বিভিন্ন রঙিন কাগজ মুড়ে ফোকাস করা হবে, এই সব ব্যবস্থাই নতুন । এত বেশি 
আলো বলে গিরিশ অভিনয় ধারারও বদল করেছেন । এখন থেকে কষ্ঠস্বরের ওঠা-নামা ছাড়াও 
মুখের অভিব্যক্তি, চক্ষুর বিভিন্ন ভঙ্গিও প্রাধান্য পাবে । 

এত মুহুর্মুহু করতালি গিরিশ আশাই করেননি । আজ দর্শকদের মধ্যে অনেক সাহেব রয়েছে, 
তারাও হাততালি দিচ্ছে । গিরিশ আগে লোকমুখে শুনেছিলেন, ইংলিশম্যান পত্রিকার সম্পাদক তাঁর 
সহকর্মীদের বলেছিলেন, বাঙালি থেন অফ কডর ? এ যে হাসির ব্যাপার । চলো, নেটিভদের 
থিয়েটারে ম্যাকবেথ দেখে একটু হেসে আসি ! 

কিন্ত এখন তো সাহেবরা হাসছে না, মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছে । গিরিশ লক্ষ করলেন, নয়নমণি 
অভিনন্দিত হচ্ছে বারবার । মহড়ার চেয়েও ভাল অভিনয় করছে নয়নমণি, এ মেয়েটি যেন 
জন্ম-অভিনেত্রী ৷ 

শেষ দৃশ্যে ড্রপসিন পড়ার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে এমন সহর্ষ চিৎকার করতে লাগল যে আবার 
পদাঁ তুলে সমস্ত অভিনেতা- অভিনেত্রীরা সার বেঁধে দাঁড়াল, গিরিশ সামনে এসে নমস্কার জানিয়ে 
সকলকে ধন্যবাদ জানালেন । তার পরেও দর্শকরা এনকোর এনকোর বলতে লাগল, তখন গিরিশ 
নয়নমণিকে এগিয়ে দিলেন সামনে, একে একে অন্য সবাই একবার করে সামনে এল । এক জমিদার 
মেডেল ঘোষণা করলেন লেডি ম্যাকবেথের নামে | 

নগেন্্রভুষণ দমদমের এক বাগান বাটিতে বিরাট খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিলেন । অদ্য রজনীর 
সার্থকতায় সবাই অভিভূত । আনন্দের শেষ নেই। কিন্তু গিরিশচন্দ্র ক্লান্ত, বিষম ক্লান্ত, গত তিন রাত 
তাঁর ঘুম হয়নি । অভিনয়ের সময় মঞ্চে তাঁর দাপট দেখে কেউ বুঝতে পারেনি যে ভেতরে ভেতরে 
তিনি কতখানি ক্লান্ত হয়ে আছেন । অন্য থিয়েটারের লোকজনও আজ গোপনে টিকিট কেটে এই 
থিয়েটার দেখতে এসেছে, নাটকের বাঁধুনি, পাত্র-পাত্রীদের সাজসজ্জা, মঞ্চের নতুন রূপ তো আছেই, 
এই প্রৌঢ় বয়েসেও অভিনেতা হিসেবে গিরিশের তেজ দেখে তারা হতবাক । 

গিরিশ আর পান-ভোজনের আসরে যেতে পারলেন না, শুয়ে পড়লেন বাড়ি ফিরে । 

সমস্ত পত্রপত্রিকাতেই ম্যাকবেথের প্রশস্তি বেরুল, শুধু তাতে ফাঁক রয়ে গেল একটি ৷ হান্ডবিলে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লেডি ম্যাকবেথের চবিত্রাভিনেত্রী হিসেবে নাম ছিল তিনকড়ি দাসীর, সমস্ত প্রশংসা বর্ষিত হল তার 
নামে ৷ নয়নমণির কথা কেউ জানেই না। 

তিনকড়ি দু'দিন পরেই সুস্থ হয়ে ফিরে এসে দাবি জানাল, পরবর্তী অভিনয়ে সে তার ভূমিকা 
ছাড়বে না। তার দাবি ন্যায্য ৷ কিন্তু নগেন্দ্রভূষণ, অর্ধেন্দু ও আরও কয়েকজনের মতে নয়নমণির 
অভিনয় অনেক জীবন্ত হয়েছে, তাকে মানিয়েছেও খুব, সুতরাং তিনকড়ির বদলে তাকেই রাখা 
হোক । এই নিয়ে একটা কলহের উপক্রম হল | 

মধ্যস্থ হয়ে নগেন্দ্রভষণকে গিরিশ বললেন যে, এই অবস্থায় তিনকড়িকে বঞ্চিত করা ঠিক হবে না, 
তাতে একটা কুদৃষ্টাত্ত স্থাপিত হবে । তিনকড়িই লেডি ম্যাকবেথ করুক, নয়নমণিকে পরে অন্য 
সুযোগ দেওয়া যাবে এখন । সে যাতে মনে আঘাত না পায়, গিরিশ নিজে তাকে বুঝিয়ে বলবেন । 

অর্ধেন্দুশেখর বললেন, মনে আঘাত পাবে ? ও ছুঁড়িটা তো পাগলি ! নিজের জন্য কিছুই চায় 
না। 

তবু গিরিশ নয়নমণিকে ডেকে পাঠালেন গ্রিনরুমে । নরম কণ্ঠে বললেন, আয়, বোস । তুই গান 
জানিস শুনলুম, আমাকে একটা গান শোনাবি ? 

গিরিশকে চমৎকৃত করে নয়নমণি জয়দেবের গীতগোবিন্দ থেকে খানিকটা গেয়ে শোনাল | তার 
সংহত উচ্চারণে ভুল নেই । 

গিরিশ একটুক্ষণ মুগ্ধভাবে তার দিকে তাকিয়ে থেকে বললেন, কোথায় ছিলি তুই এতদিন ? তুই 
তো লেখাপড়া জানিস মনে হচ্ছে । কে তোকে এসব শোনাল ? 

নয়নমণি মুখ নিচু করে বলল, আমি নিজে নিজেই শিখেছি । 

গিরিশ বললেন, বাঃ ! তুই সেদিন আমার মুখ রক্ষা করেছিস । সব কাগজে এ নাটকের খুব 
সুখ্যাতি বেরিয়েছে । ইংলিশম্যান কাগজ পর্যন্ত লিখেছে, বিলেতের স্টেজের তুনানায় আমাদেব 
প্রোডাকশান কোনও অংশে খারাপ হয়নি । দুটো প্যারাগ্রাফ লিখেছে তোর অভিনয় সম্পর্কে, যণিও 
নাম পেয়েছে তিনকড়ি । দ্যাখ, থিয়েটারে এরকম হয় । নাটক ভাল হল কি না, সেহটাই বড় কথ, 
সবাই মিলে সেই চেষ্টাই করতে হয় । 

নয়নমণি বলল, আমি ছোট পার্টই করব । ম্যাকডাফের ছেলের পার্ট । 

গিরিশ বললেন, আঁ, তুই ছোট পার্ট কববি ? মাঝে মাঝে তিনকড়ির বদলে তোকে যদি নামাই, 
কিছুদিন তিনকড়ি করুক, তারপর... 

শয়নমণি বলল, আমার ছোট পার্টই ভাল | তিনকড়ি দিদির এ পার্ট আমার দেখতে খুব ভাল 
লাগে, কী সুন্দর গলা । 

গিরিশ হেসে উঠে বললেন, এমন কথা কখনও শুনিনি ! তুই কে রে? ঠিক আছে, তুই এখন 
ছোট পার্টই কর, “রের নাটকে তোর জন্য আমি বড় রোল লিখব । ইচ্ছে আছে শেক্সপীয়ারের সব 
নাটক আমি একে একে বাংলায় মঞ্চে নাশাব । হ্যামলেটে তুই হবি ওফেলিয়া । নগেনবাবুকে বলব, 
এ মাস থেফেই তোর কিছু মাইনে বাড়িয়ে দিতে 

নয়নমণি বলল, বেশি মাইনে নিয়ে আমি কী করব ? কুড়ি টাকা পাই, তাতেই আমার বচ্ছন্দে চলে 
যায়! 

গিরিশ আরও জোরে হেসে উঠে বললেন, এ মেয়ে দেখছি সত্যি পাগল ! পাগলদেন্ই আমার 
বেশি পছন্দ । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


2 


রামবাগানে গঙ্গামণি নিঙ্গে একটি বাড়ি কিনেছে। বাড়িটি ব্রিতল হলেও বিশেষ বড় নয়, 
ওপরতলায় একটি মাত্র ছোট ঘর | গঙ্গামণির যত না বয়েস হয়েছে, সে তুলনায় তার রূপ ঝরে 
গেছে অনেক বেশি । কোমরের পরিধি যদি বুককে ছাড়িয়ে যায় তা হলে সে রমণীর পক্ষে আর যা-ই 
হোক মঞ্চে দাঁড়াবার কোনও যোগ্যতা থাকে না । গঙ্গামণি বুঝে গেছে যে থিয়েটারের জগৎ থেকে 
তার বিদায় নেবার দিন ঘনিয়ে এসেছে । 
এক বছর আগেও সে ইচ্ছে মতন থিয়েটার বদল করতে পারত, স্টার কিংবা এমারান্ডে তার 
খাতির ছিল। মেদ বৃদ্ধি শুরু হবার পর সে কম কৃচ্ছতা সাধন করেনি, মদ ছুঁত না, খাওয়া দাওয়াও 
সব প্রায় বন্ধ, প্রতিদিন গঙ্গান্নানের পর আহিরীটোলার কালী মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকত 
কয়েক ঘণ্টা । কিছুতেই কিছু হবার নয় | সবাই বলত, ও তোর মায়ের ধাত, তোর মা যে ছিলেন 
আড়াই মনি ঘণ্টেশ্বরী । 
আগে সে যে কোনও নাটকে আট-দশখানা গান গাইত, ‘বিন্বমঙ্গলে' তার গান কী জনপ্রিয়ই না 
হয়েছিল, এখন নেচে নেচে একখানা গান গাইতেই সে হাঁপিয়ে যায়। মাস ছয়েক ওজন কমাবার 
চূড়ান্ত চেষ্টার পর সে হাল ছেড়ে দিয়েছে । এখন সে আবার সব কিছু খায়। সর্বক্ষণ এটা খাব না, 
ওটা খাব না ভাবলে কি মনের সুখ থাকে ? গঙ্গামণির স্বভাবটাই যে হাসিখুশি ধরনের | তার রান্নার 
খুব শখ, ঘনিষ্ঠ মানুষজনদের সে রেঁধে খাওয়াতে ভালবাসে । গিরিশবাবু প্রায়ই তার হাতের রান্না 
খাওয়ার জন্য আবদার করতেন । 
জমানো টাকায় গঙ্গামণি এই বাড়িটি কিনেছে, যাতে ভবিষ্যতে একেবারে নিরাশ্রয় না হতে হয়। 
এর আগে গোয়াবাগানে একটি বাড়ি ভাড়া করে তাকে রেখেছিল এক বাবু, সেই বাবুটি কিছু না বলে 
কয়ে হঠাৎ একদিন সরে পড়েছে, সে নাকি চলে গেছে পাঞ্জাবে । আর কোনও ফুলবাবু তার প্রতি 
আকৃষ্ট হবে না, তা গঙ্গা জানে, সে আর ও সবের চেষ্টাও করেনি, নিজের বাড়িতে নিশ্চিন্তে খাবে দাবে 
ঘুমোবে । সুখের চেয়ে স্বস্তি ভাল । 
গঙ্গামণির মনটি নরম | যে-ই সে বাড়ি কিনেছে, অমনি কোথা থেকে তার কতকগুলি পুষ্য জুটে 
গেছে। গঙ্গামণি কারকে ফেরায় না। কুসুমকুমারী (খোঁড়া), হরিমতী (ডেকচি), টুন্নামণি, কিরণশঙ্টুু 
(ছোট), এই রকম যারা ছোটখাটো পার্ট পায়, মাইনের টাকায় নিজস্ব বাড়ি রাখতে পারে না, অথচ 
বাঁধা বাবুও নেই, তারা এসে ধরেছিল । গঙ্গামণি তাদের একতলার ঘরগুলোয় থাকতে দিয়েছে। 
দোতলায় সে থাকে, তার নিজের ছেলেপুলে নেই বলে রাস্তা থেকে তিনটি হা-ভাতে ছেলে-মেয়েকে 
কুড়িয়ে এনে রেখেছে নিজের কাছে, আর আছে তার সাতখানা বেড়াল । 
সন্ধে হলে গঙ্গামণি ওই অল্পবয়েসী ছেলে তিনটিকে নিয়ে নাচ-গান শেখাতে বসে । তার গানের 
গলা এখনও চমতকার, এই শরীর নিয়েও সে নাচে । একটি ন বছরের ছেলের হাত ধরে নাচতে 
নাচতে সে গান ধরে: 
গুটি গুটি ফিরবো বনে দুটি 
লতা ছিড়ে তোর বাঁধবো ঝুঁটি 
তোর কানে দোলাবো লো ঝুমকো ফুল 
কত ডাকে বুলবুল 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৯ 


ছেলেমেয়ে তিনটিকে সে প্রায়ই বলে, একটু আড় ভাঙলে তোদের থিয়েটারে ঢুকিয়ে দেব । 
NTR NAT 

শেখ ! 

তারপর একটা বেড়ালছানাকে কোলে তুলে আদর করতে করতে বলে, তোদের আমি থিয়েটারে 
ঢোকাতে পারব না । আমি চক্ষু বুঁজলেই তোদেব গতি হবে রাস্তায় । 

তিনতলার ঘরখানি সে দিয়েছে নয়নমণিকে । এ মেয়েটিকে গঙ্গামণি বিশেষ পছন্দ করে। 
এতদিনের থিয়েটার-জীবনে গঙ্গামণি এমন মেয়ে দেখেনি । গঙ্গামণির পাকা চোখ, এমারাষ্ড 
থিয়েটারে থাকার সময় যখন অর্ধেন্দুশেখর একদিন এই নয়নমণিকে এনে একটা ছোট পার্ট 
দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল এ মেয়ে কালে কালে হিরোইন হবে । নাচতে জানে, গান 
জানে, থিয়েটারের বই-_খবরের কাগজ গড়গড়িয়ে পড়তে পারে, তবু সে সব সময় আড়ালে থাকতে 
চায়। এ আবার কেমন ধারা স্বভাব ! শুধু কি গুণ থাকলেই হয় রে বাপু, এ লাইনে ওপরে উঠতে 
গেলে ম্যানেজার-মালিকের গা ঘেঁষার্েষি করতে হয়, পা টিপে দিতে হয়, অনেক সময় গতর 
খাটাতেও হয় | লাইনটাই যে এ রকম । যে বিয়ের যে মন্তর ! এ মেয়েটা সে সব কিছুই করে না, 
কোথায় যে সুরুৎ করে লুকিয়ে পড়ে, টের পাওয়াই যায় না। মহেন্দ্রলাল বোসের মতন অত বড় 
নাম করা হিরো, তিনি একদিন বললেন, বরানগরের এক বাগানে এক বড়মানুষ মোচ্ছবের ব্যবস্থা 
করেছেন, আযাকট্রেসদের সবাকার সেখানে নেমন্তন্ন, নাচতে গাইতে হবে ! সবাই গেল, শুধু নয়নমণি 
গেল না ! মহেন্দ্রলালকে চটালে ও কোনও দিন বড় পার্ট পাবে? 

গঙ্গামণিকে এ পদ্ধতিতেই ওপরে উঠতে হয়েছিল | কিন্তু নয়নমণি যে এ সব কিছুই করতে রাজি 
হয় না, সেই জন্যই ওকে গঙ্গামণির বেশি ভাল লাগে । চুপচাপ থাকে মেয়েটা, বিশেষ কথাই বলে 
না, তবু ভেতরে ভেতরে এত তেজ ! মেয়েমানুষের তেজ কি কেউ সহ্য করে ? ছুঁড়ে আস্তাকুড়ে 
ফেলে দেয় । ওই তো বিনোদিনী কত দেমাক দেখিয়েছিল, এখন কোথায় গেল সে! 

এক একদিন রাতের দিকে গঙ্গামণি ওপরে উঠে আসে । | 

একখানি ছোট ঘর ছাড়া স্নানের জায়গা নেই, রান্নার জায়গা নেই। গঙ্গামণি কতবার বলেছে, 
তোকে একতলার ঘর দিচ্ছি, সেখানে ও সব সুবিধে আছে, নয়নমণি তবু যাবে না, এই ছাদের ঘরেই 
সে থাকতে চায় । কলসি ভরে ওপরে জল টেনে আনে, একটা তোলা উনুনে রান্না করে । ঝড় 
বাদলার সময় কতই না কষ্ট হয়, কিন্তু কে শোনে কার কথা ! 

একতলার ঘরগুলির সঙ্গে তিনতলার এই ঘরখানির অনেকটা তফাত ! যে সব রাতে থিয়েটার 
থাকে না, সে সব রাতে কুসুম, ডেকচি, টুনাদের ঘরে ছেলে-ছোকরারা ফুর্তি করতে আসে । ঘুঙুরের 
আওয়াজ আর হাসির হর-রা ছোটে । ঝনঝন শব্দে কাচের গেলাস ভাঙে | গঙ্গামণি আপত্তি করে 
না। সে নিজেও তো কিছুদিন আগে পর্যস্ত ওই রকম জীবনই কাটিয়েছে, সে আপত্তি করবে কোন 
মুখে ? তা ছাড়া ফুর্তির সঙ্গে সঙ্গে মেয়েগুলো যদি দুটো বাড়তি পয়সা রোজগার করে তো করুক 
না! যে সব মেয়ে শ্বশুর-শাশুড়ি-স্বামীর সংসারে থাকার ভাগ্য করে আসেনি, সমাজ যাদের 
বংশানুক্রমে পতিত করে রেখেছে, সে সব মেয়েদের রূপ-যৌবনই তো আসল । আর এ রূপ-যৌবন 
তো পদ্মপাতার ওপর জলের ফোঁটা, কখন শেষ হয়ে যায় তার ঠিক নেই, তারপর আর কেউ পুঁছবে 
না। ওরা দুটো পয়সা জমাতে পারলে আখেরে ক্লাজে লাগবে । 

নয়নমণির ঘরে কখনও কোনও পুরুষ মানুষ আসে না । থিয়েটারে কোনও পুরুষের সঙ্গেই তার 
বিশেষ সখ্য নেই, দুনিয়ার আর কারুকেই যেন সে চেনে না। সারাদিন আপন মনে থাকে । তার 
ঘরের বিছানায় সব সময় ফর্সা ধপধপে চাদর পাতা । দেয়ালে কোনও ছবি নেই, শুধু ঘরের এক 
কোণে একটি বেশ বড় মাটির মূর্তি রয়েছে, বংশীধারী কৃষ্ণ । সেই মূর্তিই যেন নয়নমণির একমাত্র 
পুরুষ সঙ্গী | গঙ্গামণি এক একদিন এসে দেখেছে, সেই মূর্তির সামনে নয়নমণি আপনমনে বিভোর 
হয়ে নেচে চলেছে। 

একতলার মেয়েদের কাছ থেকে ঘর ভাড়া হিসেবে গঙ্গামণি পাঁচ-দশটাকা নেয় । ভাড়াটেরা খুব 


3 দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেশি উচ্চণ্ডে হলে তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু মিনি-মাগনার আশ্রিতরা একেবারে কাঁঠালের আঠার 
মতন সেঁটে থাকে । কিন্তু ওপরতলার এই মেয়েটিকে গঙ্গামণির এমনই মনে ধরেছে যে সে তাকে 
নিজের মেয়ের মতন কাছে রাখতে চেয়েছিল । পয়সার প্রশ্নই ওঠে না। কিন্তু ও মেয়ের আত্মসম্মান 
জ্ঞান অতি টনটনে, কিছুতেই বিনা পয়সায় থাকবে না, জোর করে দশটা করে টাকা সে গঙ্গামণির 
খাটের ওপর রেখে আসে | গঙ্গামণি প্রস্তাব দিয়েছিল, ওপরে রান্নাঘর নেই, নয়নমণির রান্না করারই 
বা কী দরকার, সে দোতলায় গিয়ে খাবে । তাতেও রাজি নয় নয়নমণি । তাকে এত করে কাছে 
টানতে চাইলেও সে কাছে আসে না। 

এই প্রত্যেকটি ব্যাপারের জন্যই গঙ্গামণি আরও বেশি পছন্দ করে নয়নমণিকে | 

নিজের জীবনে সে যা যা পারেনি, এই মেয়েটি সেইগুলিই অবলীলাক্রমে পেরে যাচ্ছে দেখে সে 
বিস্মিত হয়ে যায় । নয়নমণি যেন তার চোখ খুলে দিয়েছে, নিজের বার্থতাগুলি সে এখন যাচাই করে 
দেখছে । পুরুষমানুষদের বাদ দিয়েও যে কোনও মেয়ে একা একা বেঁচে থাকতে পারে, এ ধারণাই 
যে তার ছিল না। গঙ্গামণির জীবনে কতবার পুরুষ বদল হয়েছে, সে তার ইচ্ছে অনুযায়ীও নয়, 
পুরুষরাই একজনের কাছ থেকে আরেক জনের কাছে তাকে ছুডে দিয়েছে, তার ভাল লাগা বা না 
লাগার প্রশ্নই ছিল না, সে ধরে নিয়েছিল, এটাই তার নিয়তি | বাচ্চা বয়েসে থিয়েটারে নামার পর 
এক সময় তার মা বেশি টাকার লোভে লাহোরের এক ব্যবসায়ীর কাছে তাকে বেচে দিতে চেয়েছিল, 
গিয়েছিল । থিয়েটার সে ছাড়তে পারবে না। থিয়েটার সে ছাড়ল না বটে, কিন্তু সে আমলে 
অভিনয় করে কটা পয়সাই বা পাওয়া যেত ? কোনও নাটক দর্শকদের মনোরঞ্জনে ব্যর্থ হলে 
ম্যানেজারবাবু তার হাতে এক টাকা দু টাকা গুঁজে দিয়ে বলতেন, এই দিয়ে এ মাসটা চালিয়ে নে! 
থিয়েটারের মেয়েদের বাঁচিয়ে রাখত বাঁধা বাবুরা । স্রোতের ধাক্কায় বাসি ফুলের মতন ভাসতে 
ভাসতে কেটে গেল অনেকখানি জীবন । 

যারা বঞ্চিত, তারা চোখ মেলে বেশিদূর তো দেখতে পায় না, তাই নিজেদের মধ্যেই কাড়াকাড়ি 
করে। থিয়েটারের মেয়েবাও ভারী কুঁদুলে হয়, পরস্পব আকচা-আকচি, লাগানি-ভাঙানি, 
কামড়া-কামড়ি করেই তারা মরে | গঙ্গামণি নিজেও এই খেলায় মেতেছিল | পুরনো স্টারে থাকবার 
সময় সুকেশিনী নামে একটা উনুনমুখী তাঁকে এমন হিংসে করত যে মনে হত যেন দৃষ্টি দিয়েই তাকে 
পুড়িয়ে ফেলবে, তা গঙ্গামণি একবার এমন প্যাঁচ কষল যে সে একেবারে থিয়েটারের জগৎ থেকে 
হারিয়েই গেল । বিনোদিনী কি গঙ্গামণিকে বিদায় করে দেবার কম চেষ্টা করেছিল ? বিনোদিনীকে 
সরিয়ে দিয়েছে বনবিহারিনী, তার সঙ্গে সঙ্গে তাল দিয়েছিল গঙ্গামণি । 

কিন্তু এ মেয়েটা কোনও কুট-কচালের মধ্যে না গিয়েও কী করে পারে ? লেডি ম্যাকবেথের পার্টে 
নয়নমণি সাতখানা ক্ল্যাপ পেয়েছিল, তিনকড়ি মাত্র তিনবার পেয়ে নাম সার্থক করেছে ! নয়নমণি তবু 
ওই পার্ট স্বেচ্ছায় ছেড়ে দিল ? বাইরের লোক না জানুক, সব কটা থিয়েটারের লোক তো জেনেছে, 
তারা নড়েচড়ে বসে জিজ্ঞেস করছে, এ মেয়েটা কে ? তিনকড়িও নতুন এসেছে, কিন্তু তার পেছনে 
একজন বড় মানুষ আছে, তাকে সরানো সহজ নয় । কিন্তু প্রমদাসুন্দরী নয়নমণিকে সুনজরে দেখেনি, 
তার চোখ টাটাচ্ছে, নয়নমণিকে ঠেকনো দেবার কেউ নেই জেনে গিয়ে সে নয়নমণিকে আর ওপরে 
উঠতে দেবে না ঠিক করেছে । এই নিয়ে নয়নমণিকে যতবার সাবধান করতে যায় গঙ্গামণি, ততবারই 
মেয়েটা হাসে । সেই হাসির শব্দ শুনলেই গঙ্গামণির বুকের মধ্যে ধকধক শব্দ হয় । সে কেন 
সারাজীবনে অমন ভাবে হাসতে পারেনি ? সে কেন উঠতে পারেনি ঈর্ষা, হিংসা, লোভের উর্ধে ? 
আহা, আবার যদি নতুন করে জীবনটা শুরু করা যেত! 

একদিন ওপরে এসে নয়নমণিকে একা একা সেই ঠাকুরের মূর্তির সামনে নাচতে দেখে গঙ্গামণি 
ভয় পেয়ে ৷ মেয়েটা নাচছে তো নেচেই চলেছে, কোনও দিকে হুশ নেই, বাহ্যজ্ঞানই নেই । 
থিয়েটারের যেমন নাচ নয়, এ নাচ অন্যরকম, গঙ্গামণি আগে কখনও দেখেনি । সে ঘরের 
মধ্যে ঢুকে নয়্মণির হাত ধরে থামিয়ে দিয়ে বলেছিল, হ্যা লা, নয়ন, তুই যে ঘরের মধ্যে কেষ্ট 

৫৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঠাকুরের মূর্তি রেখেছিস, তাতে আমাদের পাপ হবে না ? 

নয়নমণি তার সরল বিস্ময়মাথা ডাগর চোখদুটি গঙ্গামণির মুখের ওপর ন্যস্ত করে জিজ্ঞেস 
করেছিল, কেন গো, দিদি, পাপ হবে কেন ? 

গঙ্গামণি বলেছিল, ঠাকুর রাখলে নিত্য পুজো করতে হয় । সে ভাগ্য করে কি আমরা জন্মেছি ? 
কোনও পুরুত মশাইও আমাদের বাড়িতে আসবে না । 

নয়নমণি আবার দু হাতে নাচের মুদ্রা দেখিয়ে বলেছিল, এই তো আমাদের পুজো । ঠাকুর এই 
পুজোতে খুশি হবেন না ! 

গঙ্গামণি থুতনিতে আঙুল দিয়ে বলেছিল, শোনো মেয়ের কথা ! এই নাকি পুজোর ছিরি ! নেচে 
নেচে পুজো হয় ! 
করেন, তখন ভাল করে দেখনি ? এক হাতে ঘণ্টা আর এক হাতে পঞ্চ প্রদীপ নিয়ে নেচে নেচে 
আরতি করেন, তা সেটাও তো নাচই হল । 

__দুর মুখপুড়ি ! পুরুত ঠাকুরের সঙ্গে আমাদের তুলনা ! আমরা কি মন্ত্র-তন্ত্র জানি, না তাতে 
আমাদের অধিকার আছে ? 

__আমি গান করি । তুমিও তো ভাল গান জানো । সেই গানই তো আমাদের মন্ত্র ! 

_ আমাদের ও সব করতে নেই রে, আমরা যে পতিত । আমাদের জীবন পাপের জীবন, তুই 
তার ওপর আবার কেন পাপের বোঝা বাড়াচ্ছিস ? 

_-ও দিদি, ভগবান কি সকল মানুষের জন্য নয় ? শুধু বামুন-কায়েতদেরই ভগবান ? তবে তাঁর 
সৃষ্টিতে এত সব অন্য জাতের মানুষ এল কী করে ? আমাদের কেষ্ট ঠাকুর কি গয়লার ঘরে মানুষ 
হননি ? ভগবানের চোখে মানুষের উচ্চ-নীচ কিছু নেই। 

কথা বলার সময় নয়নমণি এমন করে হাসে যে তার ওপর রাগ করা যায় না। 

আর একদিন সে একটা চমকপ্রদ কথা বলেছিল । 

মঞ্চে যখন একসঙ্গে পা ফেলে হাসে-কাঁদে, নাচে-গায়, তারা সবাই সকলের পূর্ব পরিচয় জানে । 
কে কোথা থেকে এসেছে, কার মায়ের কী পেশা ছিল তা আর জানতে বাকি নেই । কিন্তু নয়নমণি 
কিছুতেই তার আগের কথা বলতে চায় না, শত প্রশ্ন করলেও সে শুধু বলে আমি রাস্তার মেয়ে, 
আমাকে একজন রাস্তা থেকে কুড়িয়ে এনে থিয়েটারে ঢুকিয়ে দিয়ে গেছে । 

গঙ্গামণি একদিন তাকে চেপে ধরে জিজ্ঞেস করেছিল, তুই রাস্তায় কোথা থেকে এলি ? রাস্তায় 
তো জন্মাসনি ! তোর মা কোথায় গেল ? তোর এই কাঁচা বয়েস, তোর খোঁজে তোর আপনজন কেউ 
কখনও আসে না কেন? 

নয়নমণি হাসতে হাসতে বলেছিল, আমি টুপ করে আকাশ থেকে খসে পড়েছি। কিন্তু আমি 
তোমাদের মতন পতিত নই । আমি ভগবানের সন্তান । তোমরা সব সময় নিজেদের পতিত পতিত 
বলো কেন গো? 

গঙ্গামণি বলেছিল, আমরা তো তোর মতন আকাশ থেকে খসে পড়িনি । আমার মা ছিল, মা 
থিয়েটারে সখী সেজেছিল কিছুদিন । কিন্ত আমার বাপ নেই । তাই জন্ম থেকেই পতিত । 

নয়নমণি বলেছিল, কী যে বলো! বাবা আর মা, এই দুজন না থাকলে কি পৃথিবীতে কেউ 
জন্মাতে পারে নাকি ? 

গঙ্গামণি বলেছিল, সে একটা পুরুষ মানুষ ছিল নিশ্চয়ই । কিন্তু সে মিনসেটা যে নিজের পরিচয়টা 
আমাকে দেয়নি । আমার মাকে ফেলে পালিয়েছিল । 

নয়নমণি বলেছিল, তা হলে তোমার বাবা একজন ছিল ঠিকই। সে তোমার মাকে বিয়ে 
করেনি । সমাজের কাছে তোমাকে নিজের সন্তান বলে পরিচয় দেয়নি । তুমি যখন জন্মেছিলে, 
তখন কি এ সব কিছু জানতে ? তোমার বাবা আর মায়ের বিয়ে হয়নি, এই জেনে কি তুমি পৃথিবীতে 
এসেছিলে ? আসনি, তাই না? তা হলে তোমার তো কোনও দোষ নেই । বাপ-মা যদি বিয়ে না 


i দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করে, সমাজের চোখে কোনও দোষ করে, তার জন্য সন্তান দায়ি হতে যাবে কেন ? সন্তান কেন 
সারাজীবন বে-জন্মা হয়ে থাকবে ? দিদি, তুমি নিজেকে আর কক্ষনও পতিত বলবে না, পাপী বলবে 
না। 

নয়নমণিকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে ফেলেছিল গঙ্গামণি । এমন কথা অল্প বয়েসে তাকে কেন 
কেউ বলেনি । তা হলে সে লম্পটদের খেলার সামগ্রী হত না, মাথা উচু করে একা দাঁড়াতে পারত । 
এ জীবনটা বৃথা গেল ! 

গঙ্গামণি সব সময় নয়নমণিকে আগলে রাখতে চায় । তার নিজের জীবনে সে যা পারেনি, এই 
মেয়েটা যেন তা পারে । এই মেয়েটা ওর তেজ নিয়ে বাঁচুক। প্রমদাসুন্দরী হতঙচ্ছাড়িট' যদি 
নয়নমণির কোনও ক্ষতি করার চেষ্টা করে, তা হলে সে প্রমদার চোখ গেলে দেবে । তাতে পুলিশ 
যদি তাকে ফাটকে পুরে দেয় তো দিক। 

একদিন বিকেলে তিনজন ভদ্রলোক সোজাসুজি উঠে এল দোতলায় গঙ্গামণির কাছে । এদের 
মধ্যে নীলমাধবকে চেনে গঙ্গামণি, স্টার থেকে কয়েকজনকে দল ভাঙিয়ে নিয়ে গিয়েছিল বীণা 
থিয়েটারে । আর দুজন নতুন, তাদের মধ্যে একজনের হাতের আঙুলে দুটো হিরে আর একটা 
পোখরাজের আংটি দেখে মনে হয় বেশ শাঁসালো মকেল। 

নীলমাধব বলল, গঙ্গা, তুই বাড়ি কিনে আখড়া খুলেছিস শুনে দেখতে এলুম | তা বেশ বাড়িটি । 
শুনলুম, তোর এক পুরনো বাবু বেশ সস্তাতেই দিয়েছে । এক বাক্স সন্দেশ এনেছি তোর জন্য, 
আমাদের চা খাওয়াবিনি ? 

দৃশ্যটি পরিচিত । যখনই কোনও দলের নাটক বেশ জমে ওঠে, তখনই অন্য দলের দালালরা দু 
চারজন অভিনেতা-অভিনেত্রীকে বেশি টাকার লোভ দেখিয়ে অন্য স্টেজে নিয়ে যেতে চায়। 
গঙ্গামণির জীবনে এ রকম অনেকবার ঘটেছে । বিশেষত বিন্বমঙ্গল পালায় পাগলিনীর ভূমিকায় গান 
গেয়ে তার যখন খুব নাম হয়েছিল, তখন দুতিনটে দলে টানাটানি পড়ে গিয়েছিল তাকে নিয়ে । 

কিন্ত এখন তো গঙ্গামণির কোনও দাম নেই,কেউ তাকে ডাকে না, মিনাভাঁও তাকে ছুটি করে 
দিয়েছে। হঠাৎ কি আবার তাব কপাল খুলল ? এদের পালাতে কোনও মোটাসোটা মেয়েছেলের 
ভূমিকা আছে বুঝি ? অনেক সময় এ রকম দু-একটা হাসির দৃশ্য লাগে । সে রকম যদি নেচে-কুঁদে 
লোক হাসাবার মতন ছোট ভূমিকা হয়, তাতে গঙ্গামণি রাজি হবে না, তার অত পয়সার দরকার 
নেই ! 

চা খেতে খেতে পুরনো কালের গল্প হতে লাগল । আগন্তকরা আসল কথাতে আর আসেই না। 

গঙ্গামণি নিজেই একসময় নীলমাধবকে জিজ্ঞেস করল, আপনি কোন বোর্ডে আছেন গো এখন £ 

নীলমাধব বলল, আমরা বেশ কয়েকজন এমারান্ডে যাব ঠিক করেছি । আবার চাঙ্গা করে তুলব । 
তুই তো এমারান্ডে ছিলি এক সময়, তোর নিশ্চয়ই টান আছে এখনও ? এখন এমারান্ড নাম হলেও 
এ তো আমাদের সেই পুরনো স্টার, এর ওপর আমাদের মায়া যায় কখনও ? 

গঙ্গামণি জিজ্ঞেস করল, কার বই ? 

নীলমাধব বলল, রবিবাবুর লেখা । তুই বোধহয় এর নাম শুনিসনি ? 

গঙ্গামণি দু দিকে মাথা নাড়ল । থিয়েটার করা ছাড়লেও সব স্টেজের খবরাখবর সে রাখে । সে 
জানত, এমারান্ডে অতুলকৃষ্ণ মিত্তির এখন নাটক লিখছে । রবিবাবুর নাম সে শোনেনি । 

নীলমাধব বলল, জ্যোতিবাবু মশাইয়ের কথা মনে আছে ? সরোজিনী... 

গঙ্গামণি কপালে দু হাত ঠেকিয়ে প্রণাম করে বলল, তাঁর কথা মনে থাকবে না ? সাক্ষাৎ যেন 
রাজপুত্র । অমনটি আর দেখিনি । 

নীলমাধব বলল, এই রবিবাবু সেই জ্যোতিবাবুরই ভাই, ঠাকুরবাড়ির ছোট রাজপুতুর । এর 
'রাজা-রানী” কিছুদিন জমেছিল, এখন নামানো হবে “রাজা বসন্ত রায় । খুব জমবে, অনেক গান 
আছে। 

গঙ্গামণি জিজ্ঞেস করল, আমার কটা সিন আছে? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৫ 


এবার নীলমাধব অন্য দুজন সঙ্গীর মুখের দিকে তাকাল । তারপর গলা খাঁকারি দিয়ে বলল, ইয়ে, 
গঙ্গা, এই নাটকে ঠিক তোর যোগ্য কোনও রোল নেই, তোকে তো ছোটখাটো এলেবেলে পার্ট 
দেওয়া যায় না। আমরা ভেবে রেখেছি, পরের নাটকে তোর জন্য বড় রোল থাকবে, অনেকগুলো 
গান, অডিয়েন্স তোকে দেখলেই গান আশা করবে ! 

গঙ্গামণি একটু বিস্মিত ভাবে জিজ্ঞেস করল, এই যে বললে, এ নাটকেও অনেক গান আছে_- 

নীলমাধব তাকে বাধা দিয়ে বলল, সে ব্যাটাছেলের, সে ব্যাটাছেলের গান ! আর একটা অল্পবয়েসী 
মেয়ের, মানে, তার চেহারাটা মানানসই হওয়া চাই। তাই বলছিলুম কী, গঙ্গা, তোর বাড়িতে 
মিনার্ভা বোর্ডের একটা মেয়ে থাকে, নয়নবালা না কী যেন নাম, সে তো ভাল আযাকটিং করে, 
তিনকড়ির বদলে এক নাইটে লেডি ম্যাকবেথের পার্ট করল, তাকে দেখে থ হয়ে গেছি ! নতুন মেয়ে, 
গিরিশবাবুর সঙ্গে টক্কর দিয়ে লড়ে গেল ! ও মেয়ের মধ্যে আগুন আছে রে ! শুনেছি তার বেশ 
গানের গলাও আছে । সে মেয়েটাকে একবার ডাকবি ? একটু কথা বলব-_ 

ও হরি ! এই ব্যাপার । এরা গঙ্গামণির জন্য আসেনি ! এতক্ষণ ধানাই পানাই করছিল, আসলে 
এরা নয়নমণিকে ধরতে এসেছে। 

এক বছর আগে হলেও গঙ্গামণি দপ করে জ্বলে উঠত, এই লোকগুলোকে বেঁটিয়ে বিদায় করে 
দিত । 

কিন্তু এখন গঙ্গামণির মুখে হাসি ফুটে উঠল । একটুর জন্য দুর্বল হয়ে পড়েছিল সে, এই 
লোকগুলোকে দেখে সে ভেতরে ভেতরে থিয়েটারের টানে নেচে উঠেছিল, ফুট লাইটের টান যে বড় 
মায়ার টান, ভেবেছিল বুঝি ফিরে এসেছে তার যৌবন ! কিন্তু ও যে আর ফেরার নয় । উইংসের 
পাশে দুরুদুরু বক্ষে আর তার দাঁড়ানো হবে না এ জীবনে, তা তো সে মেনেই নিয়েছে! 

আর কোনও মেয়ের নাম শুনলে সে মুখ ঝামটা দিয়ে বলে দিত, তা তার কাছেই যাও না, আমার 
কাছে মরতে এসেছ কেন ? কিন্তু এ যে নয়নমণি ! তার যদি উন্নতি হয়, তাতে গঙ্গামণির সুখের 
পরিসীমা থাকবে না ! 

সে বলল, ও মেয়ে বড় খেয়ালি ! 

নীলমাধব বলল, একবার তাকে ডাক না ! মিনাভয়ি সে কত পায় ? বড় জোর কুড়ি-পঁচিশ ? 
পৌঁছে দেবে__ 

সিঁড়ি ভেঙে দৌড়ে ওপরে গিয়ে হাঁপাতে হাঁপাতে গঙ্গামণি বলল, ও নয়ন, শিগগির একটা ভাল 
শাড়ি পরে নে। তোর কপাল ফিরে গ্রেছে। অন্য থিয়েটারের বাবুরা বাড়ি বয়ে তোকে চাল্স দিতে 
এসেছে, অনেক টাকা দেবে, বড় পার্ট দেবে । তুই হিরোইন হবি । 

নয়নমণি আড়ষ্ট হয়ে গিয়ে বলল, ও দিদি, আমি অন্য থিয়েটারে যাব কেন ? গিরিশবাবু বকবেন 
যে! 

গঙ্গামণি ধমক দিয়ে বলল, আ মর, এ ছুঁড়িটার দেখছি কিছুতেই জ্ানগম্যি হল না। গিরিশবাবু 
আবার কী বলবেন ? থিয়েটারে নাচতে এসেছিস, কোনও বোর্ডের কাছে বাধা থাকতে নেই । যে বড় 
পার্ট দেবে, তার কাছেই চলে যেতে হয় । পার্টটাই বড় কথা, তাতেই তো মানুষে চেনে । তাইনা? 
দর্শকরাই ভগবান । যত ক্ল্যাপ পাবি, তত তোর দর বাড়বে । মিনাভাঁয় ছেলে সেজে কতদিন 
কাটাবি ? গিরিশবাবুর কথা বলছিস, দেখবি তিনিই কবে ফুরুৎ করে উড়ে গেছেন । আজ মিনাভয়ি, 
কালই হয়তো চলে যাবেন অন্য থিয়েটারে । কতবার যে উনি কম্পানি বদলেছেন তা কি আমরা 
জানি না ? নে, নে, ওঠ, মুখটা ধুয়ে নে। 

গঙ্গামণি একপ্রকার জোর করেই নয়নমণির আটপৌরে শাড়ি ছাড়িয়ে অন্য শাড়ি পরাল । চুল 
আঁচড়িয়ে স্নো মাখিয়ে দিল মুখে । তারপর তার হাত ধরে টানতে টানতে নিয়ে এল নীচে । 

এ ঘরে চেয়ার নেই, গঙ্গামণির বিছানাটি মস্ত বড়, তারই এক প্রান্তে বসেছে তিন বাবু । 
নয়নমণিকে এনে গঙ্গামণি বসাল বিছানার অন্য প্রান্তে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নয়নমণি যখন ঘরে ঢুকছে, তার কয়েক পা হাঁটা দেখেই নীলমাধব তার পাশের লোকটিকে বলল, 
একটু শেখালেই নাচতে পারবে, কী বলিস ? 

সে লোকটি দুবার মাথা নাড়ল । 

নীলমাধব তার অভিজ্ঞ চোখে নয়নমণির চোখ, নাক, ঠোঁট, বসার ভঙ্গি সব খুঁটিয়ে খুঁটিয়ে 
দেখল । তারপর বলল, লেডি হ্যামলেট যখন সেজেছিলে, তোমাকে চেনাই যায়নি । ফাটিয়েছ 
সেদিন ! হ্যান্ডবিলে তোমার নাম দেয়নি, তোমার নামটা কী গো? 

যেন বিয়ের পাত্রী দেখতে এসেছে ওরা, পাত্রীকে বেশি কথা বলতে নেই, তাই গঙ্গামণি আগ 
বাড়িয়ে বলল, নয়নমণি, ওর নাম নয়নমণি ! বেশ নামটা না ? আমি বলে রাখলুম দেখো, কালে 
কালে এ মেয়ে অডিয়েন্সের নয়নমণি হবেই ! 

নীলমাধব বলল, ও সব মণি টনি চলবে না । নামটা বদলাতে হবে । হাল ফ্যাসানের নাম রাখতে 
হবে পান্নারানি ; কিংবা কুহকিনী নামটা কেমন £ 

গঙ্গামণি ফিক করে হেসে বলল, ও তোমাদের এখন আর মণি পছন্দ নয় ! তা যা বলেছ, এখন 
মণিদের দিন গেছে, রানিদের দিন এসেছে ! 

নীলমাধব একটু বিরক্ত ভাবে বলল, আহা, গঙ্গা, তুই-ই তো সব কথা বলছিস ! ওকে কিছু বলতে 
দে ! ওগো মেয়ে, শোনো, আমরা একটা নতুন নাটকের জন্য তোমাকে চাইতে এসেছি । রবিঠাকুরের 
“বউ ঠাকুরানীর হাট’ নামে একটা নভেল আছে, সেটা ভেঙে নাটক করেছি, হিস্টোরিক্যাল, তবে নতুন 
ধরনের, মেইন ফিমেল পার্ট দুটো, একটাতে বনবিহারিনীকে নেব ঠিক করেছি, আর একটাতে তুমি, 

নয়নমণি মুখটা অন্যদিকে ফিরিয়ে অন্যমনস্ক হয়ে গেল | বউ ঠাকুরানীর হাট ! এই উপন্যাসটি 
সে পড়েছে, সে অনেক বছর আগে, যেন অন্য জীবনে ! 

নীলমাধব বলল, টাকাকড়ির কথা শুনেছ নিশ্চয়ই । সামনের শুকুরবার শুভদিন আছে, সেই দিন 
থেকে রিহাসলি ফেলব । ঠিক বেলা এগারোটায় থিয়েটারের গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে । 
তোমার যদি এ বাড়িতে থাকতে অসুবিধে হয়, অন্য বাড়িরও ব্যবস্থা আছে। এই যে রাজেন্দ্রবাবু 
' এসেছেন, উনিই টাকা ঢালছেন এই নাটকে । রাজেন্দ্রবাবুর গঙ্গার ধারে একটা ফাঁকা বাড়ি আছে, তুমি 
সেখানে থাকতে পারো । রাজেন্দ্রবাবু অতি দিলদার মানুষ, তোমার গা একেবারে সোনা দিয়ে মুড়ে 
দেবেন। তিন-চারজন দাস-দাসী থাকবে... 

গঙ্গামণির মনে পড়ল, তার প্রথম যৌবনে তার মায়ের কাছে এসে এই ধরনের বাবুরা ঠিক এই 
রকম প্রস্তাবই দিত । আনন্দে ডগোমগো হয়ে চোখ চকচক করে উঠত তার মায়ের । মা তবু দরদাম 
করত, দর বাড়িয়ে তাকে সঁপে দিত কোনও বাবুর হাতে । আজ তার সেই ভূমিকা । 

সে বলল, গঙ্গার ধারে বাড়ি ? সে বাড়িতে ও একলা থাকবে, না আরও কেউ আছে? 

নীলমাধব বলল, একলা, পুরো বাড়ি । দারোয়ান গেটে পাহারা দেবে । কী রাজেন্দ্রবাবু, বলুন 
না! 

হিরে-পোখরাজের আংটি পরা রাজেন্দ্রবাবু কিছু না বলে হে হে করে হাসল । 

নীলমাধব বলল, তা হলে এই কথাই রইল । মিনাভরি সঙ্গে সম্পর্ক চুকিয়ে নাও | শুকুরবারই ও 
বাড়িতে চলে যাবে । আর হ্যা, তোমার জন্য দুশো টাকা আযাডভাব্ম এনেছি। টাকার জন্য চিন্তা 
কোরো না, রাজেন্দ্রবাবু খুশি হলে তোমার কোনও অভাব থাকবে না ! 

প্রণয়িনীর হাতে গোলাপ ফুল তুলে দেবার ভঙ্গিতে রাজেন্দ্রবাবু পকেট থেকে নগদ দুশো রুপোর 
টাকা ভরা একটা মখমলের থলি বার করে গুজে দিল নয়নমণির হাতে । 

নয়নমণি থলিটা সন্তর্পণে বিছানায় নামিয়ে রাখল । তারপর হাত দিয়ে ঠেলে ঠেলে সরিয়ে দিল 
অনেক দূরে । মুখ নিচু করে বলল, সোনার গয়না আমার সহ্য হয় না। আমি সোনা পরি না। 
আমি মিনাভাঁ ছেড়ে যাব না ! 

নীলমাধব দারুণ অবিশ্বাসের সঙ্গে বলল, কী বললে ? মিনা ছেড়ে যাবে না ? মিনাভা তোমায় 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম ih 


কী দেয় ? তোমার এত সুন্দর চেহারা, তোমাকে ছেলে সাজিয়ে রেখেছে । 

নয়নমণি বলল, আমি গিরিশবাবুর পায়ের কাছে বসে পার্ট শিখব ! আমার টাকার দরকার নেই ! 

এরপর আর বেশিক্ষণ কথাবাতাঁ চলল না। এই পাতলা চেহারার নম্র মেয়েটি যে তার জেদ 
ছাড়বে না তা বুঝতে দেরি হয় না । নীলমাধবরা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল । 

নয়নমণি বিছানা ছেড়ে দাঁড়িয়েছে দেয়াল ঘেষে । 

গঙ্গামণি কোমরে দু হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, দ্যা ছ্যা ছ্যা ছ্যা! তুই হাতের লক্ষ্মী পায়ে 
ঠেললি ? ঘরে বয়ে এসে টাকা দিতে চাইল, দুশো টাকা, বাপের জন্মে কেউ একসঙ্গে অত টাকা 
আমায় দেয়নি, কত সোনা-দানা দেবে বলল, মেয়ের এত দেমাক, তাতেও মন উঠল না ? গিরিশ 
ঘোষের চন্নামের্ত খেলেই তোর চলবে ? ওঁর কোনও মায়াদয়া নেই, তা তুই কি জানবি ? আজ মাথায় 
তুলে নাচবে, কাল ছুঁড়ে ফেলে দেবে ! একদিন এই গঙ্গামণিকেও গিরিশবাবু কোলে বসিয়েছিল, আজ 
চিনতে পারে না ! রূপ-গুণ থাকতে থাকতে গুছিয়ে নিবি, তা না। নিজের পায়ে নিজে কুড়ুল 

নয়নমণি এ সব ভৎসনায় কানও দিল না । গঙ্গামণি একটু থামতেই ফুরফুর করে হেসে সে বলল, 
ও দিদি, ওই রাজেনবাবু না ফাজেনবাবু লোকটা কী রকম ঘামছিল দ্যাখোনি ? এই শীতের 
মধ্যে...ঘরে নিশ্চয়ই ওর দজ্জাল বউ আছে...আর তোমার ওই নীলমাধববাবু, শিকারী বেড়ালের মতন 
খোঁচা খোঁচা গোঁপ... 

গঙ্গামণির মুখ থেকে রাগ মুছে গেল, ছলছল করে এল চক্ষুদুটি । দৌড়ে এসে নয়নমণিকে বুকে 
জড়িয়ে ধরিয়ে বলল, তুই কী করে পারলি রে ? কী করে পারিস ! 


ত্রিপুরা সরকারের চাকরি ছেড়ে দিয়েছেন শশিভৃষণ, কিন্তু তাঁর যে সঙ্কল্প ছিল ইংরেজের রাজত্বে 
বসবাস করবেন না তাও বজায় রেখেছেন, তিনি থাকেন চন্দননগরে | ফরাসিরা ইংরেজদের চেয়ে 
উন্নততর শাসক নয়, কিন্তু ইংরেজদের সম্পর্কে শশিভৃষণের জাতক্রোধ জমে আছে। ফরাসিরা 
স্থানীয় মানুষজনদের সঙ্গে প্রায় মেশেই না, ভারত সম্পর্কে তাদের আগ্রহ চলে যাচ্ছে, এখন তারা 
আফ্রিকায় উপনিবেশ স্থাপনে বেশি মন দিয়েছে । কঙ্গোতে তারা সম্প্রতি এত বড় একটা কলোনি 
পেয়ে গেছে, যার আয়তন ফ্রান্সের চেয়েও বড় । 

বাড়িটি দোতলা, ঠিক নদীর ধারে না হলেও ওপরের বারান্দা থেকে নদী দেখা যায়। গঙ্গা আর 
বাড়ির মাঝখানে রয়েছে এক প্রাচীন দুর্গের ভগ্রস্তুপ । শাসকদের ওঁদাসীন্যে এ রকম ভগ্ন প্রাসাদ 
আরও দেখা যায় । মোরান সাহেবের বিখ্যাত বাগানবাড়িটিতে অনেকদিন ভাড়াটে জোটেনি, এখন 
পরিত্যক্ত, তাতে আগাছা গজিয়ে গেছে। সুন্দর বাগানটির অস্তিত্বই আর নেই, তবে কিছু কিছু 
গাছপালার আড়ালে দেখা যায় একটি দোলনা, সেটি রয়ে গেছে কোনওক্রমে, কেউ সেটা ব্যবহার 
করে না । মাঝে মাঝে হাওয়ায় আপনা আপনি একটু একটু দোলে । 

প্রতিদিন সকালে শশিভৃষণ নিজেই একটি নৌকো চালিয়ে চলে যান ওপারে । নৈহাটিতে তাঁর 
উদ্যোগেই একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে তিনি পড়াতে যান । শিক্ষকতার নেশা তাঁর 
যায়নি । যদিও এই শিক্ষকতা তাঁর জীবিকা নয় । তিনি বেতন নেন মাত্র এক টাকা । কলকাতায় 
পারিবারিক সম্পত্তির নিজস্ব অংশ বিক্রি করে ভাইদের কাছ থেকে দূরে সরে এসেছেন শশিভূষণ । 
লক্ষাধিক টাকায় এক পাট কোম্পানির অংশীদার হয়েছেন, সেখান থেকে মাসে মাসে যে টাকা পান, 


৫৮ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাতে তাঁর স্বচ্ছন্দে চলে যায় । ' 

পূর্বে কখনও জলের ধারে বাস করেননি বলে শশিভূষণ নৌকো চালাতে জানতেন না। এমনকী 
সাঁতারেও পারদর্শী ছিলেন না । প্রথম প্রথম এখানে এসে নদী পারাপার করতেন ফেরি নৌকোয় । 
তখন বিকেলে ফেরার সময় দেখতেন, ওপারের ঘাটে একটি নৌকোয় বসে থাকত একা একটি 
তরুণী, তার হাতে বৈঠা । বহু লোকে কৌতৃহলী দৃষ্টি নিয়ে তাকাত তরুণীটির দিকে, কিন্ত সে 
নির্বিকার । এক সময় হাতে একটি গ্ল্যাডস্টোন ব্যাগ নিয়ে উপস্থিত হত একটি যুবক । নৌকোয় 
চেপে সে দাঁড়ে বসত | তারপর দুজনে জল ছপছপিয়ে চলে যেত চন্দননগরে । 

মাঝিদের সাহায্য না নিয়ে ভদ্রশ্রেণীর এক নারী-পুরুষ যুগলকে প্রতিদিন নৌকো বাইতে দেখলে 
তো কৌতূহল হবেই। শশিভূষণ নিজে থেকেই যুবকটির সঙ্গে আলাপ করেছিলেন । তার নাম 
জগদীশচন্দ্র বসু, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স পড়ায়, নৈহাটি দিয়ে ট্রেনে কলকাতায় যাতায়াত 
করতে তার সুবিধে হয় । তার স্ত্রীর নাম অবলা হলেও সে অতি সপ্রতিভ মহিলা এবং বেশ সবলা, 
তরণী-চালনায় সেই বেশি পারদর্শিনী, চন্দননগর থেকে সে একা আসে । জগদীশের অনুরোধে 
শশিভৃষণ মাঝে মাঝে ওদের নৌকোতেই ফিরতেন । জগদীশের সঙ্গে থাকত একটি বক্স ক্যামেরা, 
ফটোগ্রাফি বিষয়ে দুজনের আলোচনা জমে উঠত । 

অবলাই একদিন জিজ্ঞেস করেছিল, আপনি রোয়িং করতে জানেন না ? 

শশিভূষণ লজ্জা পেয়েছিলেন। রোয়িং একটা সাহেবি ক্রীড়া, লর্ড পরিবারের ছেলেরাও 
অংশগ্রহণ করে, শশিভূষণ অনেক ছবি দেখেছেন, কিন্তু দিশি নৌকো বাওয়া যেন পেশাদার 
মাঝিদেরই কাজ । আসলে তো ব্যাপারটা একই । শশিভৃষণের হাতে অবলা একটা বৈঠা দিয়ে 
বলেছিলেন, চেষ্টা করুন না । কয়েকদিনের মধ্যেই সড়গড় হয়ে যাবে । 

কোনও নারীর কাছ থেকে পুরুষ একটা কিছু শিখছে, তাও নৌকো চালাবার মতন অদ্ভুত কাজ, 
কিছুদিন আগেও এ একেবারে অকল্পনীয়, অভূতপূর্ব ব্যাপার ছিল । এটাও একটা প্রমাণ যে যুগ 
বদলাচ্ছে । 

সেই বসু-দম্পতির সঙ্গে শশিভূষণের বন্ধুত্ব হয়েছিল, কারণ তাদের তাঁর সঙ্গে চিন্তার সাযুজ্য 
ছিল । এখন তারা চন্দননগর ছেড়ে চলে গেছে, শশিভূষণের আর বিশেষ বন্ধু নেই এখানে । বেশি 
লোকের সঙ্গে তিনি মন খুলে মিশতে পারেন না। পরিচিতের সংখ্যা বেশি হলে পড়াশুনোর ক্ষতি 
হয়। বই নিয়ে সময় কাটাতেই শশিভূষণ বেশি আনন্দ পান । প্রতিদিন কয়েকঘণ্টা স্কুলে পড়িয়ে 
আসেন, বাকি সময় থাকেন বাড়িতেই, কলকাতার সঙ্গে তাঁর প্রায় যোগাযোগ নেই-ই বলতে গেলে । 
মাসে একবার শুধু তাঁর কোম্পানির বোর্ড মিটিং-এ যোগ দিতে কলকাতায় যেতে হয় । তীর স্ত্রী মাঝে 
মাঝে পিত্রালয়ে যান, সেখানকার লোকই নিয়ে যায়, পৌঁছে দেয়। 

সেইজন্যই এক ছুটির দিনের অপরাছ ভূত্যের মুখে যখন শুনলেন যে বেশ বড় জুড়িগাড়ি করে 
একজন দর্শনার্থী এসেছে তাঁর কাছে, তিনি বেশ অবাক হলেন । এখানে কে আসবে তাঁর কাছে। 
শশিভৃষণ সদ্য দিবানিদ্রা দিয়ে উঠেছেন, এ রকম তাঁর স্বভাব নয়, কিন্তু আজ দুপুরে বেশ গুরুভোজন 
হয়ে গেছে। একটি জেলে বড়-একটি ইলিশ মাছ গছিয়ে দিয়ে গিয়েছিল । মাঝে মাঝে গঙ্গায় এত 
ইলিশ ওঠে যে ক্রেতা পাওয়া যায় না । আগে শশিভূষণের ইলিশ মাছে বিশেষ রুচি ছিল না। এত 
তৈলাক্ত মাছ তাঁর পছন্দ নয় । কিন্ত গঙ্গার ধারে বাস করে ইলিশ মাছ না খেলে কি চলে ? 

গায়ে বেনিয়ান চাপিয়ে, চটি ফটফটিয়ে দোতলা থেকে নেমে এসে বসবার ঘরে আগন্তককে দেখে 
শশিভূষণ আরও অবাক হলেন । ফিনফিনে কাঁচি ধুতি পরা, গায়ে মুগার চাদর জড়ানো, পায়ের ওপর 
পা তুলে একটা সোফায় বসে আছেন ত্রিপুরার মহারাজার সচিব রাধারমণ ঘোষ । মাথার চুলে 
পাউডারের ছোপ লেগেছে, চোখে এখন সোনালি ফ্রেমের চশমা, এ ছাড়া তাঁর আর কোনও পরিবর্তন 
হয়নি । 

শশিভূষণকে দেখে দু হাত জোড় করে কপালে ঠেকিয়ে বললেন, নমস্কার, নমস্কার, শুভ অপরাহ্ণ, 
সিংহমশাই ! আমার এ রকম বিনা নোটিসে আগমনে দোষ নেবেন না। বৌদ্ধ শাস্ত্রমতে বিদ্বান, 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম * 


জনসাধারণের মঙ্গলের জন্য যারা হিতোপদেশ দেয় আর যারা ভ্রাম্যমাণ পথিক, এই তিনজনকে 
অতিথি বলে । বিদ্বান আমি মোটেই নই, তেমন কিছু ভ্রমণও করি না, তবে হিতোপদেশ দিতে আমার 
নিচ হার কযা বারতা সর যত হাতার 

2 

শশিভূষণ ঈষৎ আড়ষ্ট গলায় বললেন, না, আপনি দয়া করে আমাকে স্মরণ করেছেন, এতেই 
আমি ধন্য হয়েছি। কিন্তু আপনি কি আমাকে হিতোপদেশ দিতে এসেছেন নাকি ? 

রাধারমণ বললেন, দিলেই যে তুমি শুনবে, তার কি কোনও নিশ্চয়তা আছে? ভাল ভাল 
উপদেশের এই এক সুবিধে, কেউ গ্রহণ করুক বা না করুক, যত্রতত্র বিলিয়ে দেওয়া যায়, পয়সা তো 
খরচ হয় না! তা তোমার কী সংবাদ বলো! শুনলাম, কলকাতা ছেড়ে তুমি এই ফরাসডাঙায় 
নিবাসনে আছ ? 

শশিভৃষণ বললেন, চন্দননগর একটি জনবহুল শহর, এখানে কি কেউ নিবাসনে থাকতে পারে? 
রাধারমণ বললেন, নিবাসন কাকে বলে £ নির্‌ পূর্বক বস্‌ প্লাস ণিচ প্লাস অনট ভাব । অর্থাৎ 
কোনও অপরাধের জন্য কারুকে দেশাস্তরিত করা হয়েছে, তারপর সে কোনও নগরেও থাকতে পারে, 
জঙ্গলেও থাকতে পারে । 

শশিভৃষণ শ্রেষের সঙ্গে বললেন, ঘোষমশাই, আপনি দেখছি এক চলস্ত অভিধান ! কোনও 
অপরাধের জন্যই আমাকে কেউ বহিষ্কার করেনি ! আমি স্বেচ্ছায় এসেছি ! 

রাধারমণ এ বার সজোরে হেসে উঠে বললেন, আরে চটছ কেন, চটছ কেন ? তুমি বলেছিলে তুমি 
ইংরেজ রাজত্বে থাকো না, তাই ত্রিপুরা গিয়েছিলে, তা কি আমার মনে নেই ? তবে নির্বাসন অনেক 
সময় স্বেচ্ছা নিবসিন হতে পারে । কেউ অভিযুক্ত করেনি, নিজের মনে একটা অপরাধ বোধ থেকেও 
কেউ দেশ ছেড়ে চলে যায় । 

শশিভৃষণ বললেন, আমার মনে কোনও অপরাধবোধও নেই। কী অপরাধ করেছি আমি ? 
রাধারমণ বললেন, তুমি দুম করে মহারাজের চাকরি ছেড়ে দিলে, মহারাজকে একবার মুখের 
কথাটাও জানালে না, সার্কুলার রোডের বাড়ি ছেড়ে উধাও হয়ে গেলে, এটাকে কি ছোটখাটো অপরাধ 
বলা যায়না? 

শশিভূষণ বললেন, কীসের অপরাধ ? আমার চাকরির কোনও শর্ত ছিল না । মহারাজ ইচ্ছে 
করলে, তাঁর মেজাজ খারাপ হলে যে কোনও মুহূর্তে যে কোনও কর্মচারীকে তাড়িয়ে দিতে পারেন । 
সেইরকম আমরাও যে কোনও মুহুর্তে ছেড়ে চলে আসতে পারি । তাঁর সঙ্গে দেখা করিনি বটে, চিঠি 
লিখে জানিয়ে এসেছি । রাজবাড়ির কোনও জিনিস আমি সঙ্গে আনিনি, বরং উল্টে বলা যায়, আমি 
এক মাসের বেতনও নিইনি ! 

রাধারমণ বললেন, সেটাও একটা অপরাধ । কেন মাইনেটা নাওনি ? মহারাজকে তুমি খণী 
রাখতে চাও ? তোমার টাকাটা কোথায় পাঠানো হবে, তাও আমরা বুঝতে পারিনি । যাক গে, যাক 
সে কথা ! মহারাজ এখনও তোমার কথা মনে রেখেছেন। প্রায়ই তোমার কথা বলেন । তিনি 
তোমাকে প্রকৃতই স্নেহ করতেন । আচ্ছা শশী, তুমি হঠাৎ অমন ভাবে চাকরি ছেড়ে পালালে কেন 
বলো তো! 

শশিভৃষণ বললেন, আপনি জানেন না ? এক সময় মহারাজের সঙ্গে কোনও ব্যাপারে আমার মনে 
একটা প্রতিদ্বন্দিতার ভাব এসেছিল । তিনি ছিলেন আমার প্রতিপক্ষ । এই রকম অবস্থায় আনুগত্য 
থাকে না। তখন চাকরি করে যাওয়াটাই অন্যায় । আপনি নিশ্চয়ই জানেন, অর্থের প্রয়োজনে আমি 
চাকরি করতে যাইনি ! 

রাধারমণ বললেন, তুমি অতি আহাম্মক ! ত্রিপুরায় অতদিন ছিলে । রাজা-রাজড়াদের স্বভাব 
বোঝনি ? সেই ছুঁড়িটাকে তুমি সার্কুলার রোডের বাড়িতে এনে রেখেছিলে কোন বুদ্ধিতে ? যদি 
রূপের একটু চমক থাকে, তার ওপর যদি গান গাইতে পারে, মহারাজের নজরে সে পড়লে তাকে 
মহারাজ ছাড়বেন কেন ? তোমার যদি মেয়েটার ওপর আসক্তি জন্মে থাকত, তাকে অন্য কোথাও 
৬. 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রাখতে পারতে না ? তা হলেই ল্যাঠা চুকে যেত । 

শশিভূষণ একটা প্রগাঢ় নিশ্বাস ফেলে বললেন, সে অনেক জটিল ব্যাপার । প্রথমে কিছু বোঝা 
যায়নি ! ৃ্‌ 

রাধারমণ বললেন, মহারাজ কিন্তু আজও তাকে ভুলতে পারেননি ! এখনও হঠাৎ হঠাৎ সেই গান 
জানা মেয়েটির প্রসঙ্গ ওঠে, আর তখন মহারাজের চোখে ক্রোধের বিদ্যুৎ খেলে যায় । 

শশিভূষণ বললেন, এতদিন পরেও ? মহারাজের জীবনে কি নারীর অভাব আছে ? 

রাধারমণ বললেন, বাঘ যখন কোনও শিকার ধরে, তাকে তো হজম করে ফেলে, তারপর আর 
তার কথা মনে রাখে না। কিন্তু যে শিকার হাতছাড়া হয়ে যায়, থাবা উদ্যত করলেও সরে পড়ে, সে 
বাঘের অহমিকায় দারুণ আঘাত দিয়ে যায় । বাঘ তাকে ভুলতে পারে না। মনে মনে হলেও তাকে 
সারাজীবন তাডা করে ফেরে ৷ সে মেয়েটা এখন কোথায় ? 

শশিভৃষণ হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে বললেন, কেন ? আপনি দেখতে এসেছেন তাকে আমার এখানে 
লুকিয়ে রেখেছি কি না ? সেই মতলবেই আপনার আগমন ? 

রাধারমণ হাত তুলে বললেন, আহা-হা-হা, তা নয়, তা নয়! তুমি এখনও ওই ব্যাপারে খুব 
সেনসিটিভ হয়ে আছ দেখছি ! সে মেয়েটা যে তোমার বাড়িতে নেই, তা আমি ভাল করেই জানি ! 
এমনিই অলস কৌতৃহলে জিজ্ঞেস করলাম, সে কোথায় ! 

শশিভূষণ বললেন, আমি জানি না। আর জানতেও চাই না! হয় সে কোনও ক্রেদাক্ত নরকে 
তলিয়ে গেছে, অথবা অপঘাতে মরেছে । 

বাধাবমণ বললেন, হবিণেব নিজের গায়ের মাংস আর মেয়েদের রূপ-গুণ, এই-ই তাদের শক্র ! 

একটুক্ষণ চুপ করে রইলেন দু'জনে । 

পাশে বাবান্দা দিয়ে একজন দাসী একটি ফুটফুটে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছে । বাইরের 
উদ্যানে খেলা করাব জন্য অধীরতায় লাফাচ্ছে শিশুটি । 

সেদিকে চেয়ে বাধারমণ জিজ্ঞেস করলেন, এই বুঝি তোমার বড় ছেলে ? 

শশিভষণের আবার ভুরু উঁচুতে উঠে গেল | সবিস্ময়ে বললেন, আপনি জানলেন কী করে যে 
আমার একাধিক সন্তান ? ঘোষমশাই, আপনি কি দৈবজ্ঞ ? 

রাধারমণ গোঁফের ফাঁকে হেসে বললেন, জানি, জানি, সব জানি । দৈবজ্ঞ টেবজ্ঞ কিছু না। 
তোমার পেছনে আগাগোড়া চর লাগানো ছিল, তুমি জানতে না ? তোমার বিবাহ হয় ইংরাজি সাতাশি 
সালে, ছাতুবাবুদেব বাডিব এক কন্যার সঙ্গে । বিবাহ বাসর বসেছিল শোভাবাজারে । সেখানে 
নিমস্ত্রিতদের ভিড়ের মধ্যে মিশেছিল আমাদের দুটি চর | তুমি সেই ভূমিসৃতা নামের ছুঁড়িটাকেই বিয়ে 
করছ কিনা, মহারাজ তা জানতে চেয়েছিলেন । তোমরা বনেদি কায়েত, বিয়ের পরেও একটি রক্ষিতা 
পোষণ কবা তোমাদের প্রথাব মধ্যেই পড়ে বলতে গেলে । সেইজন্য পরেও কিছুদিন নজর রাখা 
হয়েছিল তোমাদের গতিবিধির ওপর । বিবাহের পরের বছরই তোমার একটি পুত্র সন্তান জন্মায়, আর 
একটি মেয়ে হয়েছে বছর দেড়েক আগে, ঠিক কিনা ? 

শশিভৃষণ উত্তেজিতভাবে বললেন, তার মানে কি এখনও আমি নজরবন্দি ? এ অন্যায়, ঘোর 
অন্যায় ! আমি পুলিশে খবর দেব ! 

রাধারমণ বললেন, নাঃ এখন আব কেউ নেই । গতবছর থেকে তুলে নেওয়া হয়েছে । শশী, 
এত বছর তো মহারাজেব সঙ্গে রইলাম, মানুষটা কিন্তু অন্যরকম । বাঘের সঙ্গে ওর তুলনা দিয়েছি 
বটে, কিন্তু ওঁর মধ্যে দয়া-মায়া-করুণাও যথেষ্টই আছে । ওই মেয়েটি মহারাজের অঙ্কশায়িনী হতে 
চায়নি, ভয় পেয়েছিল, তো ঠিক আছে, সে যদি মহারাজের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা 
চাইত, মহারাজ নিশ্চয়ই তাকে নিষ্কৃতি দিতেন । এ আমি জোর দিয়ে বলতে পারি । তা হলে আর 
কোনও ঝামেলাই হত না, মেয়েটাও বেঁচে যেত । 

শশিভূষণ বললেন, ওসব কথা আর এখন বলে কী হবে ? আমি আর ওসব এখানে ভাবতে চাই 


না। 
৬১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রাধারমণ বললেন, তবে এবার উঠি । তোমার বাড়িতে বুঝি চায়ের পাট নেই ? অতিথি সৎকারের 
কোনও ব্যবস্থাও রাখনি বোঝা যাচ্ছে । 

শশিভূষণ লজ্জা পেয়ে জিভ কেটে বললেন, আরে ছি ছি ছি ছি। আপনাকে দেখে আমি এমন 
অবাক হয়েছিলাম যে চা-জলখাবারের কথা মনেই পড়েনি । আরে বসুন, বসুন । চা-তো খাবেনই, 
আমিও বিকেলের চা খাইনি । আর আপনার যদি ফেরার তাড়া না-থাকে, তা হলে রাতটা অনুগ্রহ 
করে এই গরিবের বাড়িতে থেকেও যেতে পারেন । 

উঠোনে গিয়ে চায়ের কথা হাঁক দিয়ে জানিয়ে এসে আবার ফিরে এসে বললেন, ঘোষ মশাই, 
একটা প্রশ্ন মনের মধ্যে খচখচ করছে । বলি £ আপনার মতন মানী লোক এতদূর উজিয়ে এসে 
আমার বাড়িতে পায়ের ধুলো দিলেন, ঠিক কী জন্য, তা এখনও বুঝলাম না ! 

রাধারমণ বললেন, উদ্দেশ্য তো কিছু নেই। তোমার সঙ্গে অনেকদিনের পরিচয়, একসময় অনেক 
সুখ-দুঃখের কথা হত, তাই ভাবলাম, একবার খোঁজ নিয়ে আসি । 

শশিভৃষণ বললেন, আপনি ব্যস্ত মানুষ, রাজকার্ষের কত রকম ভার আপনার মাথার ওপর, শুধু 
এই জন্যই এসেছেন, তা ঠিক বিশ্বাস হয় না। সাত বছরের মধ্যে আর কখনও মনে পড়েনি, হঠাৎ 
এবারেই মনে পড়ল ? 

রাধারমণ নিজের থুতনিতে হাত বুলোতে বুলোতে কয়েক মুহুর্ত স্থির চক্ষে চেয়ে রইলেন । 
তারপর ধীরে ধীরে বললেন, শশী, ঈশ্বরের কৃপায় তুমি রক্ষা পেয়েছ। ওই অলঙ্ষ্মী মেয়েটাকে বিয়ে 
করলে তুমি হয়তো কোনও সময় খুন হয়ে যেতে ! বা সে রকম কিছু না ঘটলেও সারাজীবন তোমার 
অশান্তি লেগে থাকতই ৷ নৃত্য-গীত পটীয়সী মেয়েরা অন্তঃপুরে মানায় না, সেইজন্যই পুরাকালে 
তাদের বারবনিতা বানিয়ে দেওয়া হত। সে গেছে, আপদ গেছে। এখন তুমি পাণ্টি ঘরে বিয়ে 
করেছ, দুটি ফুটফুটে সন্তান হয়েছে, এই তো বেশ ভাল । সংসারে মন বসেছে । আমি কলকাতায় 
এসেছি, কিছু কাজ নিয়ে তো বটেই, তা ছাড়া মহারাজ শীঘ্রই কলকাতায় আসবেন, তার একটা প্রস্তুতি 
দরকার । মহারাজের শরীর ভাল নয়, জানো । প্রায়ই রোশে ভুগছেন । এদিকে রাধাকিশোর আর 
সমরেন্দ্র এই দুই কুমারের মধ্যে আকছা-আকছি লেগে গেছে, কুমার সমরেন্দ্র সিংহাসনের ওপর তার 
পুরনো দাবি এখনও ছাড়েনি । মহারাজ কী করে দু'দিক সামাল দেবেন জানি না । 

শশিভূষণ বললেন, আমি যতটা দেখেছি, ওখানে প্রাসাদ-যড়যন্ত্র চলতেই থাকবে । 

রাধারমণ বললেন, স্তু। এদিকে তো ইংরেজরা থাবা বাড়িয়ে আছেই । মহারাজ যদি হঠাৎ চোখ 
বোজেন, সিংহাসন নিয়ে কুমারদের মধ্যে লড়াই লেগে যায়, তা হলে ইংরেজ সেই ছুতোয় ঠিক 
ত্রিপুরা রাজ্য গ্রাস করে নেবে । মহারাজের রাজকার্ধে বিশেষ মন নেই, ফোটোগ্রাফি আর কবিতা 
লেখা নিয়ে মেতে আছেন, এ সময় উপযুক্ত বিশ্বাসী লোকদের বিভিন্ন দিকে হাল ধরা দরকার । সে 
রকম লোক পাওয়া যায় কোথায় ? তাই বলছিলাম কী শশী, তুমি আবার ফিরে এস না কেন। 
মহারাজের তোমার ওপর কোনও রাগ নেই, ফোটোগ্রাফির প্রসঙ্গ উঠলেই বলেন, ছবি তোলা ভাল 
বুঝত বটে সেই একটি লোক, শশী মাস্টার ! তুমি আসবে ! 

শশিভৃষণ স্বস্তির নিশ্বাস ফেলে বললেন, এই কথা ? নাঃ ঘোষ মশাই, কোনও চাকরিতেই আমি 
আর ফিরে যাব না ! 

রাধারমণ বললেন, তুমি সচিবের পদ পাবে । তুমি ইচ্ছে করলে ত্রিপুরা বা কলকাতায় যেখানে 

শশিভূষণ বললেন, প্রশ্নই ওঠে না! যাক ওসব কথা । আমি বেশ আছি। এই নিরিবিলিতেই 
আমি থাকতে চাই । 

রাধারমণ বললেন, বেশ ! তুমি ত্রিপুরা রাজ্যের পক্ষে কোনও কাজ করতে চাও না, ত্রিপুরার 
বিপক্ষেও কিছু করবে না আশা করি ? 

শশিভৃষণ বললেন, সে প্রশ্ন উঠছে কী করে ? 

রাধারমণ বললেন, কৈলাস সিংহের সঙ্গে তোমার দেখা হয় । সে এ বাড়িতেও এসেছে দু'বার । 


এ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কৈলাস আমাদের সঙ্গে শত্রুতা করে । 

শশিভূষণ বললেন, তবে যে বললেন, আমার পেছনে এখন আর চর নেই ? আমার বাড়িতে কে 
আসে না-আসে, তা নিয়ে আপনাকে কৈফিয়ত দিতে হবে ? এখানকার ব্রান্মদের সভায় কৈলাসবাবু 
এসেছিলেন, আমার সঙ্গে দেখা হলে তাঁকে বাড়িতে ডাকব না ? এটা তো সামাজিক ভদ্রতা ! এ কথা 
জেনে রাখুন, কৈলাসচন্দ্র মোটেই ত্রিপুরার শত্রু নন । তিনি বর্তমান মহারাজকে পছন্দ করেন না। 
কিন্তু তাঁর মন-প্রাণ পড়ে আছে ত্রিপুরায় ! 

রাধারমণ এবার কঠিন গলায় বললেন, শশী, তোমার হিতের জন্যই বলছি, কৈলাসের সঙ্গে সংশ্রব 
রেখো না ! সে রাজকুমারদের মধ্যে দ্বন্দ্ব বাধাবার তালে আছে । তা আমরা সহ্য করব না ! 
শশিভৃষণও তীব্র কণ্ঠে বললেন, এটাই বুঝি আপনার হিতোপদেশ ? 

রাধারমণ চলে যাবার পর শশিভূষণ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন । কৈলাসচন্দ্র সিংহকে নিয়ে 
তাঁর মাথাব্যথা নেই । রাজকুমারদেব মধ্যে ছন্দ লাগুক বা না লাগুক তাতে শশিভৃষণের কী আসে 
যায় ? কিন্তু রাধারমণ ভূমিসূতার কথা মনে করিয়ে দিয়ে গেলেন ! 

শশিভূষণ তো তাকে ভুলেই গিয়েছিনোন । সে হারামজাদি এক বিষকন্যা, শশিভৃষণের জীবনটা 
বিষিয়ে দিয়েছিল প্রায় । তাকে তিনি মন থেকে মুছে ফেলেছিলেন । কিন্তু মনের দর্পণের ছায়া কি 
ইচ্ছে করলেই মোছা যায় ? কোন অতল «ভীরে রয়ে যায় । না হলে বুকটা এত তোলপাড় করছে 
কেন ? 

ভমিসুতার অন্তধানের পব শশিভ়ষণের মাথায় প্রবল যন্ত্রণা হতে শুরু করেছিল । তার সেই 
পুবনো রোগ । ডাক্তার মহেন্দ্রলাল সরকার পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন । খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত 
কাহিনী জেনে তিনি বলেছিলেন, শুধু ওষু”' কোনও কাজ হবে না, তুমি অবিলম্বে বিয়ে করো। 
তোমার এখন শবীর ভবা খিদে, সে খিদে না-মেটালে এ রোগ সারবে না। হাতের কাছে তোমার 
লাভের জিনিস সন্দেশ যদি না পাও, যদি আম থাকে তা হলে আমই খাও ! কিছু একটা খাও ! 
ডাক্তার সবকাবই যোগাযোগ করিয়ে দিলেন, এক মাসের মধ্যে শশিভৃষণের বিবাহ হয়ে গেল । 
মনোরমা ছিলেন বালবিধবা ! মহেন্দ্রলাল ও আরও অনেকের মত এই যে কোনও বিপত্নীক 
দ্বিতীঘবার দার-পবিগ্রহ করলে কোনও বিধবাকেই গ্রহণ করা উচিত । শশিভূষণের তাতে কোনও 
আপত্তি ছিল না, কিন্তু বিধঝ।-বিবাহকে কোনও বীরত্বের ব্যাপার মনে করা কিংবা তাই নিয়ে ঢাক-ঢোল 
পেটানো তাঁর পছন্দ নয়, বিবাহ সম্পন্ন হয়েছে বিনা আড়ম্বরে । 

দশ বর বযেসে বিধবা হযেছিল মনোরমা, পুনর্বিবাহ হল একুশ বছর বয়েসে । এতদিন সে 
বাপের বাড়িতে থেকে সব রকন নিয়ম-নিঠা পালন করে এসেছে ' আবার তার বিয়ে হল বটে, কিন্তু 
বৈধব্যেব খোলস ছেড়ে সে যেন আর বেরিযে আসতে পারে না । সে অস্তঃপুরে সুগৃহিণী, স্বামীর নর্ম 
সঙ্গিনী সে হতে পাবে না। কাব্যপ্রিয়, রোমান্টিক শশিভূষণ পূর্ণিমা রাতে স্ত্রীকে নিয়ে গঙ্গায় 
নৌকা-বিহার করতে চান, মনোরমা তাতে রাজি নয় । গান জানে তবু উচ্চকঠে গান করে না 
মনোরমা । পড়তে জান. বই পড়ায় উৎসাহ নেই । 

ছেলে ও মেয়েকে নিয়ে শশিভুষণ পরিতৃপ্ত । মেয়েটি খুবই ছোট, এখনও কথা বলতে শেখেনি । 
ছেলের নাম অভিমন্যু, সে এখন সাড়ে পাঁচ বছরের ছটফটে বালক | শশিভূষণ তার এই আত্মজকে 
মনের মতন করে গড়তে চান | শুধু লেখাপড়া শেখা নয়, তাকে পরিপূর্ণ মানুষ হতে হবে। 

কোনও কোনও টিন খুব ভোরে কিংবা বিকালের দিকে শশিভৃষণ ছোলর হাত ধরে বেড়াতে 
বেরোন । নদী, আকাশ, গাছপালা, পশু-পাখি, মানুষ চিনতে শেখান অকে । নিজে খুব যে উপদেশ 
বা শন্ম দেন তা নয়, মভিমন্ুর কৌতূহল জাগ্রত করে তোলেন, সে নানা রকম প্রশ্ন করে, তিনি 
উত্তর দেন। মায়ের চেয়ে বাবার সঙ্গেই বেশি ভাব অভিমন্যুর, বেড়াতে বেরুলে সে আর বাড়ি 
ফিরতে চায় না সহজে । 

একদিন অভিমন্মুকে নিয়ে শশিভূষণ সেডাতে বেড়াতে হলে এলেন-মোরান সাহেবের বাগানবাড়ির 
দিকে । এই অঞ্চলটি বেশ নির্জন, অনেক পাখি দেখা যায় । ধাপ চিজ হয 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না। ছেলের কাছে তা অকপটে স্বীকার করতে লজ্জা নেই। একটা ইষ্টিকুটুম পাখি দেখে অভিমন্যু 
জিজ্ঞেস করল, বাবা ওটা কী পাখি? শশিভৃষণ বললেন, নামটা তো জানি না। দু'একবার আগে 
দেখেছি বটে, দ্যাখ কী সুন্দর পালকের রং, কতখানি ল্যাজ, অবাক-অবাক চোখ, অন্য পাখিরাও 
বোধহয় এই পাখিটাকে চেনে না-__ 

ঘাটের সিঁড়িগুলো ভাঙা, সেখানে একটা নৌকা বাঁধা। শশিভুষণ ভুরু কুঞ্চিত করে তাকালেন । 
এক অতি রূপ্বান যুবা-পুরুষ আগাছা ভেদ করে এগিয়ে যাচ্ছে বাগানের দিকে । সাপ-খোপের ভয়ে 
এখানে সহসা কেউ আসে না । শশিভৃষণের অবশ্য সে ভয় নেই, কিন্তু এই অচেনা আগন্তক কে? 
সুদীর্ঘ, সুগঠিত শরীর, পায়ে মোজা ও বুট জুতো, প্যান্টালুন, ওয়েস্ট কোট ও জ্যাকেট পরা, গ্রিক 
ভাস্কর্যের মতন কাটা-কাটা নাক-চোখ-ওযষ্ঠাধর, গৌরবর্ণ উজ্জ্বল ললাট, সারা মুখে ভ্রমরকৃষ্ণ সরু দাড়ি, 
মাথার চুল লুটিয়ে পড়েছে ঘাড় পর্যন্ত । আর একটু কাছে গিয়ে শশিভূষণ চিনতে পারলেন । এ তো 
কবীন্দ্র রবীন্দ্রবাবু। টুচড়োর কাছে গঙ্গাবক্ষে এক বজরায় থাকেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর 
পুত্র-জামাতাগণ প্রায়ই দেখা করতে আসে । শশিভূষণের মনে পড়ল অনেক বছর আগে কবিবর 
রবীন্দ্রবাবুকে এ বাড়িতেই তিনি প্রথম দেখেছিলেন । সে দিন আর আজ কত তফাৎ ! 

রবীন্দ্র শশিভূষণের উপস্থিতি টের পায়নি । সে উদাসীনভাবে ঘুরে বেড়াতে লাগল 
এদিক-ওদিক | এক-একটা গাছ স্পর্শ করে । একটু থমকে দাঁড়ায় । একটা কদমগাছের তলায় গিয়ে 
উর্ধবমুখে চেয়ে রইল কিছুক্ষণ । তারপর দোলনাটার কাছে গিয়ে দড়ি ধরে দাঁড়িয়ে রইল নিস্পন্দের 
মতন । তার চক্ষু দিয়ে জল গড়াচ্ছে । 

শশিভৃষণ একটা দীর্ঘশ্বাস ফেললেন । রবীন্দ্রবাবু কোন্‌ স্মৃতিভারে আপ্লুত তা তিনি জানেন না। 
কিন্তু তাঁর নিজেরই যেন এক পলকের জন্য মনে হল, এমনকী দেখতেও পেলেন, ওই দোলনায় বসে 
আছে এক নারী । অবিকল ভূমিসৃতার মতন । 


» টিসি জজ ১০ তা 
Ed Aman gai পাপ ase. 


কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছর পূর্তি উপলক্ষে শিকাগোতে এক বিরাট বিশ্বমেলার 
আয়োজন করা হয়েছে। পৃথিবীর বহু দেশের শিল্পসম্তার, বাণিজ্যসম্ভার, বস্ত্র ও ধাতুদ্রব্য, সব মিলিয়ে 
এক মহা, প্রদর্শনী, তার সঙ্গে রয়েছে বহুবিধ আমোদপ্রমোদের ব্যবস্থা । 

এই বিশ্বমেলারই এক অংশে এক ধর্ম সম্মেলন আহৃত হয়েছে । পৃথিবীর সমস্ত ধর্মের প্রতিনিধিরা 
সেখানে এক মঞ্চে বসে মত বিনিময় করবেন । বিশ্বমেলার চেয়েও এই ধর্মসভা বেশ গুরুত্বপূর্ণ 
ব্যাপার । ধর্ম মানেই রেষারেষি, ধর্ম মানেই পরমত অসহিষ্ণুতা । যদিও সব ধর্মেই আছে এক 
পরমেশ্বরের কথা এবং মানুষ মাত্রেই সেই পরমেশ্বরের সন্তান, কিন্তু তা হলে যে আলাদা আলাদা 
ধর্মের অস্তিত্ব বজায় রাখাটাই অর্থহীন, তা ধর্মীয় নেতাদের মাথায় ঢোকে না। পৃথক পৃথক ধর্মের 
অস্তিত্ব মুছে দিয়ে একটি মাত্র মানবধর্ম প্রচার করলে যে এতগুলি ধর্মগুরুর গুরুগিরি ঘুচে যায় ! তাই 
প্রকৃতপক্ষে ছোট-বড় মিলিয়ে পৃথিবীতে. এখন অনেকগুলি ধর্মমত, তাদের প্রত্যেকের আলাদা 
আলাদা সর্বশক্তিমান পরমেশ্বর, সেই পরমেশ্বরের সন্তান-সম্ততিদের সংখ্যা নিজ সম্প্রদায়ের মধ্যে 
সীমিত । এক সম্প্রদায়ের ধর্মগুরুরা অন্য ধর্মগুলিকে নস্যাৎ করার জন্য কাল্পনিক অভিযোগ, অসত্য 
এমনকী কুৎসিত, কদর্য, হিংস্র ভাষা প্রয়োগ করতেও দ্বিধা করে না। 

প্রধান ধর্মগুলির উৎস ও বিস্তার প্রাচ্য ভূমিতে । আবার ধর্মের বহু রকম ব্যভিচার এবং ধর্মের 
নামে বহুবার মনুষ্য হত্যার রক্তগঙ্গা প্রবাহিত হয়েছে এই প্রাচ্য ভূমিতেই । 


ki দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রথম দিকে সব ধর্মই ছিল টোটেম বা মূর্তিপূজক । গ্রিস, রোম, ভারতের এই মূর্তিপৃজা শিল্পকলার 
চরম উৎকর্ষে পৌঁছয় । গৌতম বুদ্ধ এসে সমস্ত মূর্তির কল্পনা ধুলিসাৎ করলেন, তিনি মানুষের 
আত্মিক উন্নতির এমন এক উচ্চমার্গের দার্শনিক ভাবনার প্রচার করলেন, যাতে ঈশ্বরেরও কোনও স্থান 
নেই। কিন্তু এত উচ্চমার্গের চিন্তা সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে কেন ? বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ 
ধর্ম আস্তে আস্তে ভাগ হতে লাগল, তার মধ্যে ঢুকে পড়ল তন্ত্রমন্ত্র এবং বকলমে মূর্তিপূজা । ভারতে 
হিন্দু ও বৌদ্ধদের মধ্যে আধিপত্যের লড়াই চলল কিছুকাল, তারপর বৌদ্ধরা পাড়ি দিল দূর প্রাচ্যে, 
চিন-জাপানে । আর হিন্দুরা ভারতকেই মনে করে মহাভারত তথা নিজস্ব ভুবন, তার বাইরে কোথায় 
কী ঘটছে সে খবরও রাখে না । প্রথম তারা রূঢ় আঘাত পেল, যখন আরব দেশ থেকে ঘোড়া ছুটিয়ে 
তলোয়ার উচিয়ে ভারতভূমিতে ঢুকে পড়ল মুসলমানেরা । 

রাজশক্তির সমর্থন না থাকলে ধর্ম টেকে না। সাধারণ মানুষের ধর্মের প্রতি ভক্তির চেয়ে ভয়ই 
বেশি থাকে । সব ধর্মেরই প্রধান পতাকা হচ্ছে তলোয়ার কিংবা বন্দুক । মুসলমানদের কাছে হিন্দু 
রাজারা পদানত হবার পর থেকেই হিন্দু ধর্মের অবনতি হতে থাকে । হিন্দু ধর্ম এমনই হীনবল হয়ে 
পড়ে যে শেষপর্যন্ত আশ্রয় নেয় রান্নাঘরে । অসুস্থ লোক যেমন এটা খাব না, ওটা খাব না বলে, 
তেমনি হিন্দু ধর্মের নেতাদের মুখে শুধু শোনা যায়, এর হাতের ছোঁয়া খাব না, ওর হাতের ছোঁয়া খাব 
না ! আমিষ কিংবা পেঁয়াজ খেলেই ধর্ম গেল ! 

গতিবেগ ও বারুদের জোরে মুসলমানেরা অধিকাংশ প্রাচ্য দেশ তো বটেই, ইওরোপকে পর্যন্ত 
কাঁপিয়ে দিয়েছিল । মহা শক্তিশালী অটোমান সাম্রাজ্য বিস্তৃত হল এ দিকে স্পেন, ও দিকে 
বাশিয়ায় । তাদের অস্ত্রের সামনে দাঁড়াতে পারে না কেউ, অস্ত্রধারীদের পিছে পিছে আসে মোল্লাতন্তর 
প্রথমে লুণ্ঠন, তারপর ধর্মপ্রচার | 

রোমান সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবার ফলে খ্রিস্টানরা পিছিয়ে পড়ছিল ক্রমশ, নিজেদের 
গণ্ডি ছেড়ে বেরোতে পারেনি, মধ্যযুগ পার হবার পর তারা আবার জাহাজ সাজাল ৷ বাণিজ্যতরীর 
সঙ্গে সঙ্গে রণতরী । মুসলমানরা স্থলপথে অপ্রতিদ্বন্দ্বী, নৌযুদ্ধের দিকে তারা মনোযোগ দেয়নি 
বিশেষ । জল বনাম স্থলের যুদ্ধে ক্রমশ বিজয়ী হয়ে উঠতে লাগল খ্রিস্টানরা । শুধু যুদ্ধ নয়, বড় বড় 
জাহাজ অকুল সমুদ্রে ভাসিয়ে তারা বেরিয়ে পড়ল অজানার অভিযানে, আবিষ্কৃত হল বিশাল বিশাল 
মহাদেশ, যেখানে স্বর্ণ ও শস্যের সম্ভাবনা অফুরস্ত । হিন্দু, বৌদ্ধ, মুসলমানেরা সে সব মহাদেশের 
অস্তিত্বের কথা কল্পনাও করেনি । 

বাণিজ্যে ও যুদ্ধে একাধিপত্য বিস্তার করার পর খ্রিস্টানরা সর্বত্র ছড়িয়ে দিতে লাগল খ্রিস্ট ধর্মের 
বাণী । মুসলমানদেরই মতন তারা ক্রীতদাসদেরও নিজেদের ধর্মে দীক্ষা দিতে দ্বিধা করে না। 
বর্তমান শতাব্দীতে মুসলমানরা দিকে দিকে পরাজিত হয়ে মাথা নিচু করে আছে, আর খ্রিস্টানদের 
কামানের গোলার সঙ্গে সঙ্গে ছুটছে বাইবেল হাতে পাত্রিরা । রাজশক্তির ওপর সওয়ার হয়ে তারা 
জোর গলায় বলে বেড়াচ্ছে, জগতে খ্রিস্টানদের ধর্মই শ্রেষ্ঠ, আর সব ধর্মের লোকেরা পাপী ও 
অধঃপতিত । 

এই রকম অবস্থায় শিকাগোর সর্ব ধর্ম সম্মেলন অবশ্যই তাৎপর্যপূর্ণ । একই মঞ্চে খ্রিস্টধর্মের 
গুরুদের পাশে অন্য ধর্মের প্রবক্তাদের স্থান দেওয়ার অর্থ তো সেই সব ধর্মের গুরুত্বও স্বীকার করে 
নেওয়া । নিজেরা পয়সা খরচ করে খ্রিস্টানরা তা করতে যাবে কেন ? ক্যান্টারবেরির আর্চবিশপ তো 
এই প্রস্তাব শুনেই বলে উঠেছিলেন, না, না, আমি যাব না। ওই সব নেটিভরা, হিদেনরা, ওরা 
আমাদের চাকর বাকরের মতন, ওদের সঙ্গে এক জায়গায় বসলেই তো স্বীকার করে নেওয়া হবে যে, 
ওরা আমাদের সমান ! 

আমেরিকায় এই গোঁড়ামি কিছুটা শিথিল হবার বেশ কয়েকটি কারণ আছে । এই উনবিংশ 
শতাব্দীতে এ দেশের মানুষ ধন-এশ্বর্ষে সব জাতকে ছাড়িয়ে যেতে বসেছে । বিজ্ঞানের নিত্য-নতুন 
উদ্ভতাবনেও এরা অগ্রণী । এত বড় একটা দেশে বসতি স্থাপন করতে এসে চাষ-বাস, খনি খোঁড়া, 
দূরপাল্লার যাতায়াতের ব্যাপারে যখনই তারা কোনও অসুবিধের সম্মুখীন হয়েছে, তখনই চরম 

৬৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অধ্যবসায়ে তারা কিছু না-কিছু যন্ত্রপাতি তৈরি করে ফেলছে । তারপর সেই সব যন্ত্রপাতির পেটেন্ট 
নিয়ে বিক্রি করছে অন্য দেশে । টমাস আলভা এডিসন নামে একটা মুখচোরা লোক যেন জাদুকর, 
এর মধ্যে কত কী যে আবিষ্কার করেছে তার ইয়ত্তা নেই। একটা অতি পাতলা কাচের গোলাকার 
জিনিস, তার মধ্যে সরু সরু তার, সেই জিনিসটায় এমন আলো জ্বলে ওঠে যেন চোখ ধাঁধিয়ে যায় । 
আগুন নেই, অথচ আলো ? বিদ্যুৎ ! যারা দেখে, তারাই হতবাক হয়ে যায় । আকাশের বিদ্যুৎ বন্দি 
হয়েছে ওইটুকু একটা ভঙ্গুর কাচের গোলাকার জিনিসে ! প্রমিথিউসের আগুন চুরি করে আনার 
চেয়েও এ যেন আরও বড় কৃতিত্ব । এই আলো বহু ঘরের কোণের অন্ধকার দূর করে দিয়েছে । 

হঠাৎ এত অর্থ ও এশ্বর্ষে বলীয়ান হবার ফলে অধিকাংশ আমেরিকান হয়ে উঠেছে ভোগবাদী । 
ধর্মের অত কড়াকড়ি নিয়ে মাথা ঘামাতে তাদের ভাল লাগে না । ম্যাজিক, ভূত-প্রেত, ডাকিনী নৃত্য, 
মৃতের পুনরুথান, পূর্বজন্ম, পরজন্ম এই সব এখন অনেককে আকৃষ্ট করেছে । শিক্ষিত সমাজ, যারা 
নানা বিষয় নিয়ে পড়াশুনো শুরু করেছে, তারা ধর্মের অনুশাসনের বদলে দর্শনের দিকটা সম্পর্কে 
বেশি আগ্রহী, তারা অন্যান্য ধর্মগ্রন্থ, বিশেষত বৌদ্ধদের শাস্ত্র পড়ে বিস্মিত হয়ে ভাবতে শুরু করেছে 
যে এত উচ্চমার্গের চিন্তা অনা ধর্মে থাকতে পারে ? ডারউইন ও তার অনুগামীরাও শিক্ষিত 
খ্রিস্টানদের মনে একটা জোর আঘাত দিয়েছে । বাইবেল অন্রান্ত নয়, মনুষ্য সৃষ্টির সঙ্গে ঈশ্বরের 
কোনও সম্পর্ক নেই, এটা যে প্রমাণসিদ্ধ । তা হলে দেখা যাক, অনা ধর্মে কী বলে! 

আমেরিকানদের উন্নতির মূলে অন্য দেশে সৈন্যসামন্ত প্রেরণ নয়, বাণিজ্য । তাই ধর্ম নিয়ে 
বাণিজ্য করার কাজেও লেগে আছে এ দেশের বহু মানুষ । নানা রকম সঙ্ঘ প্রতিষ্ঠা করে তারা চাঁদা 
তোলে বিদেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে । ধনী আমেরিকানরা মনে করে, নিয়মিত গিজয়ি যাবার বদলে 
এই সব প্রতিষ্ঠানকে মোটা চাঁদা দিয়ে দিলেই তো বেশ ধর্মের কাজ হল ! এ ব্যাপারে মহিলাদের 
উৎসাহ বেশি । বিবাহ সম্পর্ক ছাড়াও পুরুষ সংসর্গে যদি কোনও পাপ হয়, ধর্মপ্রচারের জন্য অনেক 
টাকা দিলে সে পাপ কেটে যাবে । এই ধর্ম ব্যবসায়ীরাও পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে যে 
কোনও প্রকারে গরিব, অসহায়, নিযাঁতিত মানুষদের খ্রিস্ট ধর্মের আলো পৌঁছে দেয়। যদি এক 
হাজারটা অন্ধকারাচ্ছন্ন এ রকম মানুষকে খ্রিস্টান করা যায়, তা হলে পরের বছরে তা দেখিয়ে চাঁদা 
তোলা যাবে অনেক বেশি । সেই টাকায় ধর্ম ব্যবসায়ীদের নিজেদের আরাম-বিলাসের উপকরণ 
জুটবে ঢের । এই ধরনের ধর্ম ব্যবসায়ীরাও শিকাগোর সর্বধর্ম সম্মেলন সমর্থন করেছে । বিশেষ 
মতলবে । দূর দূর দেশ থেকে অন্য ধর্মের কালো-খয়েরি-হলদে মানুষগুলি এখানে এসে ইংরিজি 
ভাষায় কী এমন মহৎ কথা শোনাতে পারবে ? বরং এই মঞ্চেই আবার প্রমাণিত হবে, খ্রিস্ট ধর্মই 
সকলের চেয়ে শ্রেষ্ঠ । খ্রিস্ট ধর্মের জয়-জয়কার পড়ে যাবে । তাতে আমেরিকান মিশনারিদেরই 
চাঁদার পরিমাণ বাড়বে । 

আহান জানানো হয়েছে পৃথিবীর প্রায় সমস্ত উল্লেখযোগ্য ধর্মের প্রতিনিধিদের | ইহুদি, মুসলমান, 
বৌদ্ধ, তাও, কনফুঁসিয়ান, শিন্টো, পারস্যের অগ্নি উপাসকদের ধর্ম, ক্যাথলিক, গ্রিক চার্চ, প্রটেস্টান্ট 
ইত্যাদি । এমনকী থিয়োসফিস্ট ও ব্রাহ্মদেরও ডাকা হয়েছে । শুধু হিন্দু ধর্ম বাদ । হিন্দু ধর্মটা আবার 
কী ? এ দেশের লোক কিছুই জানে না, শুধু কিছু কিছু বমন উদ্রেককারী গল্প শুনেছে । হিন্দু মেয়েরা 
স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়ে মরে, মায়েরা নিজের সন্তানদের নদীতে কুমিরের মুখে ছুঁড়ে দেয়, 
হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ নামে এক বিচিত্র প্রাণী আছে, অন্য কেউ তাদের ছুঁয়ে দিলেই তারা 
তেলে-বেগুনে জ্বলে ওঠে, সেই লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেয়, জগন্নাথের রথের চাকায় হাজার 
হাজার লোক চাপা পড়ে... । এই কোনও গল্পই পুরোপুরি মিথ্যে নয় । কিন্ত এর বাইরেও যে হিন্দু 
ধর্মে মহৎ কোনও চিন্তা বা আদর্শ আছে, তা হিন্দুরাই ভুলে গেছে । হিন্দুদের নাকি ‘বেদ’ নামে একটি 
ধর্মগ্রন্থ আছে, তা হিন্দুরাই পড়ে না, পড়লেও বুঝতে পারত না অবশ্য, সেই বই পাওয়াই যায় না 
বলতে গেলে । মহা জলধিতে বেদ একবার লুপ্ত হয়েছিল, এখনও প্রায় সেই অবস্থা । 

কোনও হিন্দু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি । জানালেই বা কে আসত ? হিন্দুদের মধ্যে 
অসংখ্য দলাদলি, তাদের মুখপাত্র কে হবে ? সে রকম কেউ নেই । অন্যান্য প্রতিনিধিদের জানিয়ে 


” দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেওয়া হয়েছিল যে তাঁদের নিজ ব্যয়ে জাহাজে আসতে হবে । শিকাগো শহরে পৌঁছবার পর তাঁদের 
আহার ও আশ্রয়ের দায়িত্ব নেবে সম্মেলন কর্তৃপক্ষ । কোনও হিন্দুকে আমন্ত্রণ জানাবার প্রশ্নই ওঠে 
না আরও এই কারণে যে, কোনও নিষ্ঠাবান হিন্দু তো জাহাজেই চাপবে না। সমুদ্রে পাড়ি দেওয়া 
তাদের ধর্মে নিষিদ্ধ ! বহু শতাব্দী ধরে হিন্দুরা কুপমণ্ডুক, তারা সমুদ্রকে ভয় পায়, সমুদ্র চিনল না বলে 
তারা পৃথিবীকেও চিনল না । তারা শুধু ঘরে শুয়ে শুয়ে প্রাচীন কালের মহিমা নিয়ে জাবর কাটতে 
পারে । 

আমন্ত্রিত বক্তা-অতিথি ছাড়াও শ্রোতা এবং দর্শক হিসেবেও নিজেদের উদ্যোগে এসেছে বহু 
দেশের মানুষ । ভারত থেকে এ রকম একটা দল আসবার একটা কথা উঠেছিল বটে । বোম্বাইয়ের 
মেসার্স কারসেটজি সোরাবজি আ্যান্ড কোম্পানি নামে এক জাহাজ কোম্পানির পারসি মালিকরা একটা 
“হিন্দু জাহাজ’ ছাড়ার প্রস্তাব দিয়েছিল । এ জাহাজে পুরোপুরি হিন্দুয়ানি বজায় রাখবার জন্য হিন্দু 
ব্রাহ্মণ রাঁধুনি, হিন্দু মোদক, হিন্দু পরাগরক, হিন্দু তত্ত্বাবধায়ক আর আ্যালোপ্যাথিক ডাক্তারের বদলে 
হিন্দু কবিরাজ রাখা হবে । পুরো যাত্রাপথে খাদ্যদ্রব্যে মাছ-মাংসের ছোঁয়া থাকবে না, সব নিরামিষ, 
চাল-ডাল-আলু-বেগুনও নিয়ে যাওয়া হবে দেশ থেকে, আর থাকবে অনেকগুলি জালা ভর্তি 
গঙ্গাজল । যাওয়া-আসাও আমেরিকায় বিভিন্ন অঞ্চলে ভ্রমণ সমেত মোট চার মাসের জন্য ব্যয়ও 
এমন কিছু বেশি নয়, প্রথম শ্রেণীর তিন হাজার টাকা, দ্বিতীয় শ্রেণীর আড়াই হাজার ও পরিচারকদের 
জন্য দেড় হাজার মাত্র । কিছু রাজা-মহারাজা-জমিদার এ পরিকল্পনা সমর্থন করেছিলেন, বাংলার 
মহারাজকুমার বিনয়কৃষ্ণ দেব বাহাদুর, মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্র, রায়বাহাদুর কৈলাসচন্দ্র 
মুখার্জি প্রমুখ কয়েকজন উৎসাহী ছিলেন যাওয়ার ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত যথেষ্ট যাত্রী পাওয়া গেল 
না, জাহাজ কোম্পানি পরিত্যাগ করলেন পরিকল্পনাটি । 

এগারোই সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় বিশ্বমেলার হল অফ কলম্বাসে এই ধর্মসভার 
উদ্বোধন । আমস্ত্রিতরা বাইরে থেকে সারবদ্ধ হয়ে একশো ফুট লম্বা মঞ্চের ওপর এসে দাঁড়ালেন, 
নেপথ্যে ঘণ্টাধবনি হতে লাগল । মঞ্চের ঠিক মাঝখানে একটি লোহার সিংহাসন, তাতে বসবেন 
আমেরিকার ক্যাথলিকদের সর্বপ্রধান ধর্মযাজক কার্ডিনাল গিবন্স। তাঁর দু পাশে তিন সারিতে 
EE Les i All রানির দাদির a ALLA CLS La 

হবে । 

বক্তাদের মধ্যে ভারতীয় আছেন বেশ কয়েকজন | বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ধর্মপাল, জৈন ধর্মের 
বীরচাঁদ গান্ধী, থিওসফিস্ট জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী ও আানি বেশান্ট, ব্রাহ্ম সমাজের বি বি নাগরকর ও 
প্রতাপচন্দ্র মজুমদার প্রমুখ | প্রতাপচন্দ্র মজুমদার দশ বছর আগে একবার আমেরিকা ঘুরে গেছেন, 
তিনি সুবক্তা ও সুপুরুষ । কেশব-শিষ্য প্রতাপচন্দ্র একেশ্বর ব্রাহ্ম ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মকে মেশাতে 
পারেন চমৎকারভাবে, তাই তিনি এ দেশে আগে থেকেই কিছুটা জনপ্রিয় । 

এখানে ঢোকার সময়েই প্রতাপচন্দ্র দেখলেন, তাঁদের সঙ্গে সঙ্গে আসছে বিচিত্র পোশাক পরা এক 
ব্যক্তি । অন্য সকলেই সাদা. বা খয়েরি ধরনের চাপা রঙের পোশাক পরে এসেছেন, আর এই 
লোকটার গায়ে একটা ক্যাটকেটে কমলা রঙের হাঁটু পর্যন্ত ঢোলা আলখাল্লা, কোমরে কোমর-বনধ, 
মাথায় ওই রঙেরই এক বিরাট পাগড়ি । প্রতাপচন্ত্র ভুরু কুঁচকিয়ে ভাবতে লাগলেন, এ মুর্তিমানটি 
আবার কে ? কোন দেশের | মুখখানা কচি, বয়েস বেশি নয়, সকলের মধ্যে বয়ঃকনিষ্ঠ, এ আবার 
কোন ধর্মের লোক ! 

অন্য ভারতীয়রাও এই অচেনা ব্যক্তিটিকে লক্ষ করেছেন । ধর্মপাল ফিসফিস করে প্রতাপচন্দ্রকে 
বললেন, হিন্দু, হিন্দু ! শেষ মুহুর্তে নাকি একজন হিন্দু এসে ঢুকেছে । 

কৌতূহলে প্রতাপচন্দ্রের ভুরু কুচকে গেল । হিন্দু ? দেশে থাকতে তিনি কোনও হিন্দু প্রতিনিধির 
কথা ঘুণাক্ষরেও শোনেননি ৷ হিন্দুদের পক্ষ নিয়ে কেউ যাবে না, এ রকমই বরং শুনে এসেছেন । এ 
লোকটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল ? এর গায়ের আলখাল্লাটা ঠিক গেরুয়া নয়, হিন্দু 
সন্ন্যাসী কখনও সিক্ষের চকচকে কমলা রঙের পোশাক পরে £ সাধুরা আবার এত বড় পাগড়ি পরতে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম Wl 


শুরু করল কবে থেকে ? পাগড়িটা দেখলে মনে হয় কোনও রাজসভার দেওয়ান । 

প্রতাপচন্দ্র নিচু গলায় ধর্মপালকে জিজ্ঞেস করলেন, কোথাকার হিন্দু, নেপালের নাকি ? 

ধর্মপাল বললেন, না, না, শুনেছি তো মাদ্রাজ, নাকি কলকাতার ! 

কলকাতার ? সেখানে এমন কোনও ধর্মীয় সম্প্রদায়ের নেতা থাকতে পারে, যাকে প্রতাপচন্দ্ 
চেনেন না ? হতেই পারে না । এ কোনও জালিয়াত নাকি ? 

পাগড়িধারী যুবকটির সঙ্গে একবার চোখাচোখি হতেই সে ফিক করে হাসল । 

প্রতাপচন্দ্র মনের মধ্যে হাতড়াতে লাগলেন । না, একে আগে কখনও দেখেছেন বলে তো মনে 
পড়ে না। অথচ এ ছোকরাটি তাঁকে চেনার ভান করে হাসছে । পুরো ব্যাপারটা তলিয়ে দেখতে 
হবে, ধর্ম সম্মেলন জালিয়াতির জায়গা নয়, এ যদি সে রকম কিছু হয় তা হলে সেটা ফাঁস করে 
দেওয়া তাঁর অবশাকর্তব্য । বলে কি না কলকাতা থেকে এসেছে ? ও বোধ হয় জানে না, কলকাতা 
তথা বাংলার একমাত্র প্রতিনিধি তিনি, তাঁকে এখানকার অনেকেই আগে থেকে চেনে, তিনি 
কর্মসমিতির অন্যতম সদস্য, তিনি কিছু টের পেলেন না, আর কলকাতা থেকে একজন হিন্দু প্রতিনিধি 
হঠাৎ এখানে এসে উদয় হল ? 

আমস্ত্রিত অতিথিরা কয়েক দিন আগে থেকেই উপস্থিত হলেও তাঁদের খাওয়া থাকার ব্যবস্থা এক 
জায়গায় হয়নি । কোনও হোটেলেও নয় । উদ্যোক্তাদের মধ্যেই এক একজন নিজের নিজের 
বাড়িতে এক একজনকে রেখেছেন । তাই পরস্পব মেলামেশার সুযোগ হয়নি । প্রতাপচন্দ্রও পুবনো 
বন্ধুদের সঙ্গে দেখা করায ব্যস্ত ছিলেন । 

মস্ত বড় হলঘরটিতে শ্রোতার সংখ্যা প্রায় ছয়-সাত হাজার । অন্য সব বক্তাদের ম্যাটমেটে 
পোশাক, কিন্তু ওই তরুণটির গাঢ় রঙের সিক্কের পোশাক যেন ঝলমল করছে তার মধ্যে । সকলের 
দৃষ্টি তার দিকে । বিচিত্র পোশাক ছাডাও তার তারুণ্যমণ্ডিত মুখমণ্ডল, টানা টানা দুটি চক্ষু খুব 
উজ্জ্বল, যেন ঠিকরে পড়ছে তেজ । সে সোজা হয়ে বসে আছে। 

বাইরে থেকে তাকে যতই তেজ্বী দেখাক, ভেতরে ভেতরে কিন্তু ওই তরুণটি এখন খুব দুর্বল । 
ভয়ে সে কাঁপছে প্রায়, বুকের মধ্যে টিপ টিপ শব্দ হচ্ছে। এই বিপুল জনসমষ্টির সামনে তাকে 
বক্তৃতা দিতে হবে ! এর আগে দু-চারটে ছোটখাটো আসরে সে কিছু বললেও বড় কোনও জনসভায় 
বক্তৃতা দেবার অভিজ্ঞতা তাব একেবারেই নেই । অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্য আগে থেকে গুছিয়ে 
লিখে এনে সেটা পাঠ করছেন, তাতে অনেক জ্ঞানগর্ভ কথা, অনেক মহাপুরুষ ও বিখ্যাত গ্রন্থের 
উদ্ধৃতি । সে যে একেবারেই তৈরি হয়ে আসেনি । কেন কিছু লিখে আনেনি, এই ভেবে আফশোসে 
হাত কামড়াতে ইচ্ছে করছে তার । সবাই গভীর মনোযোগ দিয়ে শুনছে, এখানে ফাঁকিবাজি চলবে 
না। 

দর্শকরা যে এই কমলা রঙের পোশাক পরিহিত অতিথিটির মুখের কথা শোনার জন্য আগ্রহে 
অধীর হয়ে আছে, তা উদ্যোক্তারা টের পেয়ে গেছেন । অন্য সকলে একরকম, আর এ ব্যক্তিটি 
সম্পূর্ণ আলাদা, সুতরাং কৌতূহল তো হবেই। পরিচালকদের একজন এর কাছে এসে জিজ্ঞেস 
করছেন, এর পরের বার আপনি বলবেন তো ? যুবকটি অমনি ছটফটিয়ে উঠে বলছে, না, না, আর 
একটু পরে । আর একটু পরে । 

এ রকম দু-তিনবার হল । দূর থেকে সব লক্ষ করছেন প্রতাপচন্দ্র । মুখ খুললেই ছোকরাটির 
বিদ্যেবুদ্ধির পরিচয় পাওয়া যেত, কিন্তু ও বারবার এড়িয়ে যাচ্ছে, তাতেই সন্দেহ আরও ঘনীভূত 
হচ্ছে। 

অনুষ্ঠান পরিচালক ডক্তর ব্যারোজ প্রতাপচন্দ্রের বন্ধৃস্থানীয় । একবার তিনি প্রতাপচন্দ্রের পাশে 
এসে দাঁড়িয়ে সহাস্যে বললেন, মজুমদার, এর পরে আপনার পালা । আপনি তো খুব সুবক্তা, আপনি 
ফাটাবেন জানি । 

প্রতাপচন্দ্র নিজের কাগজপত্র গুছিয়ে নিতে নিতে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই যে পাগড়ি পরা 
যুবকটিকে দেখছি, উনি কে ? 


I দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ডক্তর ব্যারোজ বললেন, উনি তো আপনারই দেশের লোক । আপনি ওঁকে চেনেন না? 

দু দিকে প্রবলভাবে মাথা নেড়ে প্রতাপচন্দ্র বললেন, না, আমি ওঁকে আগে কখনও দেখিনি । কী 
নাম ? 

ডক্তর ব্যারোজ বললেন, কী নাম, কী নাম, দাঁড়ান দেখছি, এই যে, বেশ শক্ত উচ্চারণ করা, 
সোয়া... সোওযামী ভিভ কানন্ড ! 

প্রতাপচন্দ্র ভুরু উত্তোলন করে বইলেন । সোওয়ামী না হয় বোঝা গেল যে স্বামী । কিন্তু ভিভ 
কানন্ড ? এ রকম নাম তিনি সাত জন্মে শোনেননি । বাঙালির আবার এ রকম উত্তুট নাম হয় নাকি ? 

ধর্মপালের কাজকর্ম কলকাতা কেন্দ্রিক হলেও তিনি কলকাতার বুদ্ধিজীবী মহলের সঙ্গে তেমন 
সম্পৃক্ত নন । আর জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী বাঙালি বটে কিন্ত এলাহাবাদেব অধিবাসী | জ্ঞানেন্দ্রনাথ 
বসেছেন মঞ্চের অন্য দিকে, কাছাকাছি থাকলে তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা যেত। 
দিকে । পরিশীলিত উচ্চারণে, বহু অপ্রচলিত ইংরিজি শব্দ ব্যবহার করে তিনি যে চোস্ত বক্তুতাটি 
দিলেন, তাতে বাইবেল ও উপনিষদের অপূর্ব সমাহার ঘটেছে । লিখিত অংশ পাঠ কবা ছাড়াও মাঝে 
মাঝে তিনি মুখ তুলে বাইবেলের অংশবিশেষ মুখস্থ বলতে লাগলেন অনর্গলভাবে | প্রচুর 
হাততালিতে শ্রোতারা তাঁকে অভিনন্দন জানাল । 

হাততালি অবশ্য কোনও বক্তাই কম পাচ্ছেন না। এ দেশে একটা হাততালির ভদ্রতা আছে । 
বক্তৃতা চলাকালীন যারা ঘুমোয়, বক্তৃতা শেষ হলে হঠাৎ জেগে উঠে তারাও চটাপট শব্দে হাততালি 
দিতে শুরু করে । একটু আগে চিনের প্রতিনিধি বলে গেলেন, তাঁর ইংরিজি উচ্চারণ কিছুই প্রায় 
বোঝা গেল না, তিনিও হাততালি পেয়েছেন যথেষ্ট | 

পাগড়ি পরা যুবকটি বাববার এডিয়ে গেল, সকালের অধিবেশনে সে বক্তৃতা দিলই না। এর পর 
মধ্যাহ্ছভোজের বিবতি | দু ঘণ্টা পবে আবাব শুরু হবে দ্বিতীয় অধিবেশন । 

খাবাবেব বাবস্থা হযেছে আর একটি বিশাল হলঘরে ৷ লম্বা লম্বা টেবিলের ওপর থরে থরে 
সাজানো বহু বকম খাদ্যদ্রব্য, নিরামিষেরও পৃথক ব্যবস্থা আছে। বক্তাবা ছাড়াও অন্য নিমস্ত্রিতদের 
সংখ্যাও চার-পাঁচশো"র কম নয়, বসবার জায়গা দূরে থাক, দাঁড়াবার জায়গা পাওয়াই দুষ্কর | হাতে 
প্লেট ধবে খাবার তুলে নিতে হচ্ছে লাইন দিয়ে । 

প্রতাপচন্দ্র সেই ভিডের মধ্যে জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তীকে খুজতে লাগলেন । হঠাৎ পেছন থেকে কে 
যেন বলে উঠল, প্রতাপদা, ভাল আছেন ? 

আমূল চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন সেই পাগড়ি পরা যুবকটিকে | তার সারা 
মুখে হাসি ছড়ানো | বাংলায় কথা বলছে, সত্যি সত্যি বাঙালি ? পাগড়ি পরা বাঙালি সন্ন্যাসী ? 

প্রতাপচন্দ্র আমতা আমতা করে বললেন, আপনি... মানে তুমি কে ? ঠিক চিনতে পারলুম না 
তো! 

যুবকটি সকৌতুকে বুল, এরকম জবরজং ধডাচুডো পবে আছি তাই ধরতে পারছেন না । আপনি 
আমাকে চেনেন, আগে অনেকবার দেখেছেন । 

প্রতাপচন্দ্র বললেন, আগে দেখেছি ? তোমার নাম কী ? 

যুবকটি বলল, আমি এখন সন্ন্যাসী, সন্ন্যাসীর তো পুবশ্রিমের নাম উচ্চারণ করতে নেই । আপনার 
ঠিক মনে পড়বে, আমি শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবেব শিষ্য । আপনাদেব নববিধানেও এক সমযে 
আমি অনেকবার গেছি ! 

প্রতাপচন্দ্র বললেন, রামকৃষ্ণ পরমহংস, তাঁকে তো আমি বিলক্ষণ চিনতাম । আমাদের 
কেশববাবুই তাঁকে কলকাতার গণ্যমান্য সমাজে পরিচয় করিয়ে দিয়েছিলেন । রামকৃষ্ণ পরমহংস কি 
কারুকে সন্নযাসে দীক্ষা দিতেন ? শুনিনি তো ! তিনি বড় কষ্ট পেয়ে দেহত্যাগ করলেন, তারপর তার 
কথা আর বিশেষ শোনা-টোনা যায় না, কোনও খবরও সংবাদপত্রে চোখে পড়েনি ! 

যুবকটি বলল, আমরা গুটিকয় চেলা এখনও ঠাকুরকে অবলম্বন করে আছি। তিনিই আমাদের 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম ie 


জীবন নিয়ন্ত্রণ করছেন । 
এট ইসা রানার নাতনির Osis) dics dials ML 
? 

যুবকটি বলল, ঠিক কোনও সম্প্রদায়ের পক্ষ থেকে আসিনি । এমনকী দেশে থাকতে কোনও 
আমন্ত্রণও পাইনি । তবু কী করে যেন পাকেচক্রে আসা হল, এমনকী মঞ্চে আপনাদের পাশে বসার 
সৌভাগ্যও জুটে গেল । 

প্রতাপচন্দ্র বললেন, দাঁড়াও, দাঁড়াও, মনে পড়েছে । তুমি তো নরেন? সিমলের দত্ত বাড়ির 
ছেলে ? গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলে, খুব ভাল গান গাইতে, তাই না ? 

নরেন মাথা নিচু করে বলল, চিনতে পেরেছেন তা হলে? 

প্রতাপচন্দ্রের মনোভাব সঙ্গে সঙ্গে বদলে গেল । এই যুবকটি সম্পর্কে এতক্ষণ যে বিরূপ ধারণা 
গড়ে উঠেছিল, তা অপসৃত হয়ে গেল এক নিমেষে । এই যুবকটি তো কলকাতার তাঁদের নিজস্ব 
বৃত্তেই একজন, রামকৃষ্ণ পরমহংসের চেলাদের সঙ্গে তাঁদের কোনও দ্বন্ব নেই। এত দূরদেশে 
একজন পরিচিত মানুষকে দেখলে আপনাআপনি একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে যায় । 

তিনি বললেন, তোমার পিতৃবিয়োগের পর তুমি খুব অসুবিধেয় পড়েছিলে, এই পর্যন্ত জানি, 
তারপর আর কিছু শুনিনি । তুমি কবেই বা সন্ন্যাসী হলে আর কী করেই বা এখানে এলে ! তোমাকে 
দেখে বড় খুশি হলুম গো নরেন ! 

নরেন বিনীতভাবে বলল, ইচ্ছে আছে হিন্দু ধর্মের হয়ে দু'চার কথা বলব এখানে । কিন্তু প্রতাপদা, 
আপনারা কী চমৎকার ভাষণ দিলেন । ভাষার কী অপূর্ব বাঁধুনি । আমি কি পারব ? কখনও এত 
মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলিনি । 

প্রতাপচন্দ্র তার পিঠ চাপড়ে দিয়ে বললেন, পারবে না কেন, নিশ্চয়ই পারবে ! ঘাবড়াবার কী 
আছে ? গুরুর নাম স্মরণ করে বলে যাবে ! 

এই সময় জ্ঞানেন্্রনাথ কাছে এসে দাঁড়ালেন । প্রতাপচন্দ্র তাঁর সঙ্গে নরেনের আলাপ করিয়ে 
দেবার জন্য সোৎসাহে বললেন, জ্ঞানবাবু, এই ছেলেটিকে চেনেন ? এ আমাদের কলকাতা থেকে 
এসেছে । 

জ্ঞানেন্দ্রনাথ বললেন, হ্যা, কয়েক দিন ধরে এঁর কথা শুনছি । এঁর নামই তো বিবেকানন্দ, তাই 
না? 

প্রতাপচন্দ্র বললেন, বিবেকানন্দ, তাই বল । তখন ডক্তর ব্যারোজ কী একটা বিদঘুটে উচ্চারণ 
করল, বুঝতেই পারিনি ! বাঃ বেশ নাম । বঙ্কিমবাবুর আনন্দমঠে সত্যানন্দ, জীবানন্দ, ধীরানন্দ, এই 
সব আনন্দের দল ছিল, তুমিও সেই রকম এক আনন্দ । তা নরেন, তুমি কী করে আমেরিকায় এসে 
পৌঁছলে, টাকাপয়সা কে দিল, আমন্ত্রণপত্রই বা কীভাবে জোগাড় করলে, এসব জানতে খুব কৌতূহল 
হচ্ছে। 

নরেন বলল, সে এক লম্বা গল্প । শুনলে আপনারা হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। 
প্রতাপদা, এখন তো বেশি সময় নেই । পরে একদিন আপনাদের সব বলব । 


৭০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


A 


ক, 


নরেনের রূপান্তব এবং আমেরিকার এই ধর্ম মহাসম্মিলনে উপস্থিতির পশ্চাৎপট অনেকটা 
রূপকথার মতন অবিশ্বাস্য শোনায় তো বটেই, প্রায় যেন অলৌকিকত্তের ধার ঘেঁষে যায় । 

সেই নবেন, আর এই নরেন ! বরানগর মঠের সেই ছিন্নকম্থা পরিহিত ভিক্ষাজীবী এক বাউণ্ডুলে 
যুবক, আর আমেরিকার এই মহতী জনসভায় সম্মানিত অতিথি । 

বরানগরের সেই জীর্ণ পোড়ো বাড়ি, সাপখোপ, শেয়ালের উৎপাত আর প্রতিবেশীদের 
তর্জনগর্জন । শ্রীরামকৃষ্ণ নেই, মাসের পর মাস দশ-বারোজন ভক্ত তবু কায়ক্লেশে জড়ামড়ি করে 
এখানে পড়ে আছে । আত্মীয়-স্বজনরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার জন্য টানাটানি করে মাঝে মাঝে, 
তবু তারা মঠ ছেড়ে যায না, যদিও তারা নিজেরাও জানে না যে তাদের ভবিষ্যৎ কী ? এখানে তারা 
নানান শাস্ত্র পাঠ করে, কখনও ঘণ্টার পর ঘণ্টা কীর্তন গানে মেতে থাকে | রাত জেগে হইহুল্লোড 
কবে, কিন্ত এইভাবেই কি দিন কাটবে ? 

গৃহা ভাক্তবা অর্থসাহায্য করে, আবার সংসারের নানা কাজের ব্যস্ততায় মাঝে মাঝে ভুলেও যায় । 
তখন এবা ভিক্ষে কবতে বাধা হয় । সেই ভিক্ষান্ন পাক হয় বটে কিন্তু থালা বাসন কিছু নেই। 
একদিন কলাপাতা কাটতে যাওয়ায় বাগানের মালির কাছে গালাগালি খেতে হয়েছিল বলে এখন 
ভেঙে আনে বড় বড় মানকচুব পাতা, সেই পাতায় ঢালা হয় সবটা ভাত, তার সঙ্গে শুধু লঙ্কার ঝোল, 
সবাই একসঙ্গে গোল হয়ে বাসে সেই ভাত আর ঝোল তুলে তুলে খায় । 

এতে কৃচ্ছসাধনা হচ্ছে বটে, কিন্ত এর পরিণাম কী ? শরীরগুলো শুকিয়ে যাচ্ছে, এর পর 
রোগব্যাধি, তাবপর মৃত্যু ! সবাই বলাবলি করছে, এই ছেলের দল নিতাণ্ত পাগলামিতে মেতেছে, 
বরানগরের ওই মঠ টিকিযে রাখার আর দরকার নেই, যে যার ঘরে ফিরে যাক না । 

ক্রমে দল ভাঙতে লাগল, নৈবাশো নয়, গৃহীদেব উপদেশে নয়, আত্মীয়-স্বজনের 
অনুরোধ-কান্নাকাটিতে নয, আহার-শয়নেব কষ্টের জন্যও নয়, নিছক একঘেয়েমির কারণে । এক 
একজন মঠ ছেডে চলে যেতে লাগল, বাড়ি ফিরল না. বেরিয়ে পড়ল তীর্থযাত্রায় । নরেনের 
পাবিবারিক সঙ্কট খুব তীব্র, আত্মীয়-স্বজনের সঙ্গে মামলামোকদ্দমা চলেছে তো চলেছেই, মাঝে মাঝে 
সে দিনের বেলা বাড়ি যায়, মামলা তদাবকি করে, রাত্তিরে মঠে ফিরে আসে । মায়ের কষ্ট সে দেখতে 
পাবে না। মাকে সে সবরকম সাহাযা কবতে চায়, কিন্তু এ কথাও সে জানিয়ে দিয়েছে যে সে আর 
কখনও গৃহী হবে না, ঘব তার জন্য নয় । সাপ আর সন্যাসীর কোনও নিজস্ব বাসা থাকে না। 
নিক্ষিপ্ত তীর আর ফেবে না। 

এক সন্ধেবেলা নরেন কলকাতা থেকে ববানগরেব মঠে ফিরে এসে শুনল যে এক গুরুভাই সারদা 
গোপনে মঠ ছেড়ে কোথায় যেন চলে গেছে । শুনেই খুব উতলা বোধ করল নরেন । সারদাব 
বয়েস বেশ কম । প্রায় বালক বলা যায়, সে একা একা কোথায় যাবে, কী বিপদে পড়বে কে জানে । 
কিছুক্ষণ পরে সারদার একটা চিঠি পাওয়া গেল নরেনকে লেখা । সে লিখেছে যে, পায়ে হেটে 
বৃন্দাবন যাবার অভিপ্রায়ে সে বেরিয়ে পড়েছে। ইদানীং সে স্বপ্ন দেখে ভয় পাচ্ছিল । স্বপ্নে সে 
মা-বাবা আর বাড়ির লোকজনদের দেখতে পায়, তারা যেন হাতছানি দেয়। এ তো মায়ার 
হাতছানি । এর মধ্যে দু'বার সে বাড়িতে ছুটে চলেও গিয়েছিল । তারপর সে ঠিক করেছে, এই 
মায়াপাশ কাটাতেই হবে ৷ একবার সন্ন্যাসী হয়ে আবার সে গৃহী হতে পারবে না। তাই সে চলে 
যাচ্ছে বহু দূরে । 


১০ 


৭৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কয়েক দিন নরেন খুব চিন্তিত হয়ে রইল । সারদার ঘটনাটা তার মনে একটা জোর ধাক্কা 
দিয়েছে । সারদা চলে গেছে শুনে সে এত বিচলিত হয়ে পড়েছিল কেন, সারদা তার কে ? সন্গ্যাসীর 
আবাব কোনও বন্ধন থাকে নাকি ? নিজের সংসার ছেড়ে এসে সে কি এই মঠের সংসার চালাচ্ছে ? 
এখানে অনেক সমস্যার সমাধান করতে হয় তাকেই । 

সন্ন্যাসীর পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা মানায় না। বহতা জল আর রমতা সাধু, এরাই 
পবিত্র থাকে । এবার নরেনকেও বেরিয়ে পড়তে হবে । সে এ দেশটাকে চিনতে চায় । 

কারুকে কিছু না জানিয়ে নরেন একদিন মঠ ছেড়ে চলে গেল । 

তারপর শুরু হল তার পরিব্রাজক জীবন । পিছুটান নেই, সামনেও নির্দিষ্ট কোনও অভীষ্ট নেই । 
শুধু চলা, কখনও পায়ে হেটে, কখনও ট্রেনে । অঙ্গে গেরুয়া কৌপীন, হাতে একটি লম্বা লাঠি আর 
কমণ্ডলু, আর একটা পুটলিতে খানকতক বই । পড়ার নেশা সে ছাড়তে পারে না। পড়ার ব্যাপারে 
তার বাছবিচারও নেই, সে যেমন বেদান্ত পড়ে, তেমনি জুল ভার্ন-এর রোমাঞ্চকর উপন্যাসও পড়ে । 
কোথাও কেউ ভাল ভাল খাবার দিলে সে বিনা দ্বিধায় পেট পুরে খায়, আবার কোনওদিন একমুঠো 
ছাতু জুটলে তাই সই । পয়সার কোনও বালাই নেই, কেউ ট্রেনের টিকিট কেটে দিলে সে ট্রেনে 
চাপে, সেরকম কেউ না দিলে সে হাঁটে । কিছুর জন্য ব্যস্ততা তো নেই তার । 

নরেন কাশীর বিশ্বনাথ মন্দির যেমন দেখতে যায়, তেমনি সে আগ্রার তাজমহলও দেখতে যায় । 
গাজীপুরের পওহারি বাবার মতন তপরক্রিষ্ট সাধুর কাছে যেমন সে গিয়ে পড়ে থাকে, তেমনি 
বারাণসীতে পণ্ডিতপ্রবর ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গেও তর্কে মাতে | ভক্তির জন্য সে জ্ঞানকে 
ছাড়েনি, আবার জ্ঞানের জন্য সে সৌন্দর্যবোধও বিসর্জন দেয়নি । 

বেশ কিছুকাল ঘোরাঘুরির পর এক জায়গায় অসুস্থ হয়ে পড়ল নরেন । শরীরের ওপরে 
নিপীড়নের মাত্রা বেড়ে গিয়েছিল, এবার শরীর বুঝি যায় যায় । এক নবলবন্ধ শিষ্য পরিবার তাকে 
পৌঁছে দেয় কলকাতায় । বরানগরের মঠে শশী, রাখাল, বাবুরাম, লাটুদের সেবায় সাহচর্ষে সুস্থ হয়ে 
উঠল সে, কিছুদিন আনন্দে কাটল, কিন্তু পথ যাকে একবার টেনেছে, সে আর ঘরে থাকবে কী করে? 

বাঙালিরা ছড়িয়ে আছে সারা ভারতে । ডাক্তার, উকিল, সাংবাদিক, স্কুল মাস্টার, রেলের স্টেশন 
মাস্টার অধিকাংশই বাঙালি । বাঙালিরা আগে ইংরিজি শিখেছে, তাই এই সব জীবিকায় তারা 
অগ্রণী । অনেক জায়গাতেই নরেনের থাকার জায়গা জুটে যায় । কোথাও কোথাও হঠাৎ হঠাৎ 
নরেনের প্রেসিডেন্সি কলেজের বন্ধুরও সাক্ষাৎ পাওয়া যায় | তারা সব প্রতিষ্ঠিত, উচ্চ চাকুরে, আর 
নরেনের ধুলিধূসরিত খালি পা, ময়লা চিটচিটে গেরুয়া বসন, কোটরে বসা দুই চোখ, মাথার চুলে 
জট । নরেনের কলেজি বন্ধুরা নরেনকে চিনতে পেরে স্তন্ধবাক হয়ে যায় । 

এক স্থানে আশ্রয় পেলে সেই আশ্রয়দাতাই পরবর্তী কোনও স্থানের পরিচিত ব্যক্তির ঠিকানা দিয়ে 
দেয় । ক্রমে নরেনের পরিচিতের সংখ্যা বাড়ে । রাস্তার ধারে মুচি কিংবা উচ্চপদস্থ রাজপুরুষও বন্ধু 
হয় তার। ট্রেনে যাওয়ার সময় নরেনের চেহারা দেখে ও দু'একটি কথা শুনেই আকৃষ্ট হয় 
সহ্যাত্রীরা । নরেন গৌরবর্ণ সুপুরুষ, তার মুখে কখনও দীন ভাব ফোটে না, সে নিঃস্ব হলেও কারুর 
কৃপাপ্রার্থী নয় । তা ছাড়া নরেনের ইংরিজি পরিষ্কার, ওজস্বিনী । ইংরিজি বলা সাধু এ দেশে কেউ 
আগে দেখেনি । এ সাধু শুধু ইংরিজি বলে না, প্রাচ্য পাশ্চাত্যের ধর্ম ও দর্শন সম্পর্কে অগাধ জ্ঞান 
এবং চিস্তা-ভাবনায় আধুনিক | ট্রেনের কামরাতেই একবার নরেনের সঙ্গে মহারাষ্ট্রের প্রসিদ্ধ জননেতা 
বালগঙ্গাধর তিলকের সঙ্গে পরিচয় হয় । তিলক রামকৃষ্ণ পরমহংসের নাম শোনেননি, নরেন সম্পর্কে 
কিছুই জানেন না, শুধু তার কথা শুনে মুগ্ধ হয়ে নিজের বাড়িতে ডেকে এনে স্থান দিলেন কয়েক 
দিনের জন্য । 

ক্রমে এই শিক্ষিত, তরুণ, সুদর্শন সন্ন্যাসীর খ্যাতি ছড়িয়ে পড়ে উচ্চ মহলে । রাজস্থান ও দক্ষিণ 
ভারতের বিভিন্ন রাজপরিবার তাকে অতিথি হিসেবে পেয়ে ধন্য হয় । আলোয়ার, কোটা, খেতড়ি, 
রামনাদের রাজা, হায়দারাবাদের নিজাম, এমনকী ভারতীয় রাজন্যবর্গের মধ্যে যিনি প্রধান হিসেবে 
গণ্য, সেই মহীশৃরের রাজার সঙ্গেও তাঁর বন্ধুত্ব হয় । প্রত্যেকেই নরেনের বিদ্যাবুদ্ধির পরিচয় পেয়ে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিস্মিত । তারা বুঝতেই পারে না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কৃতী পুরুষ এরকম পাগলের মতন 
ঘুরে বেড়ায় কেন ? আলোয়ার রাজ্যের মহারাজ একদিন তো জিজ্ঞেস করেই ফেললেন, স্বামীজি, 
আমি তো শুনেছি আপনি বিদ্বান ও মহাপগ্ডিত । ইচ্ছে করলেই প্রচুর অর্থ উপার্জন করতে পারেন | 
তবু আপনি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ঘুরছেন কেন ? 

নরেন সহাস্যে বলল, আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি রাজকার্ষে অবহেলা 
কাটান কেন ? 

মহারাজ থতমত খেয়ে বললেন, হ্যা, ওসব করি বটে, তবে কেন করি তা বলতে পারি না। ভাল 
লাগে, ভাল যে লাগে তা নিঃসন্দেহে বলতে পারি ৷ 

নরেন বলল, আমারও ভাল লাগে বলেই আমি ফকির সেজে এখানে সেখানে ঘুরে বেড়াই ! 

আর একজন নরেনকে জিজ্ঞেস করেছিল, আপনি গেরুয়া পরেন কেন ? গেরুয়া কাপড়ের কী 
বৈশিষ্ট্য আছে ? | 

নরেন সঙ্গে সঙ্গে উত্তর দিল, সাধারণ লোকের মতন জামা-কাপড় পরলে আমি খুব বিপদে 
পড়তাম । দেশে তো ভিখারির অভাব নেই । পথের ভিখারিরা আমাকে ভদ্রলোক মনে করে 
ভিক্ষা চাইত | কিন্তু আমি তো নিজেই একজন ভিক্ষুক, আমার হাতে একটা পয়সাও থাকে না। 
আবার কোনও প্রার্থীকে ফিরিয়ে দিতেও কষ্ট হয় | তাই গেরুয়া পরি । আমাকেও ভিক্ষুক মনে করে 
অন্য ভিখাবিরা পয়সা চায় না। 

কোনও কোনও রাজা নরেনের সঙ্গে দুচারদিন আলাপ-আলোচনা করে এতই মুগ্ধ হয় যে তারা 
নবেনকে বাজগুরু পদে বরণ করে ধরে রাখতে চায় । কিন্তু নরেন যে রমতা সাধু, তার শিকড় 
গাড়তে নেই । সব অনুরোধ-উপরোধ অগ্রাহ্য করে, রাজভোগ ছেড়ে সে আবার নেমে পড়ে পথে । 
আজ সে রাজার অতিথিসদনে রাত কাটাচ্ছে, পরদিন কোনও গাছতলায় । 

কেউ কিছু উপহার দিলেও সে নেয় না। অনেকে জোর করে পকেটে টাকা গুঁজে দিতে চায়, 
নরেন প্রত্যাখ্যান করে, খুব পীড়াপীড়ি শুনলে বলে, আপনি বরং পরবর্তী গন্তব্যের জন্য আমার একটা 
ট্রেনের টিকিট কেটে দিন । মহীশুরের মহারাজ বহু মূল্যবান সোনা রুপোর দ্রব্য দিতে চেয়েছিলেন, 
একেবারে কিছু না গ্রহণ করলে অশিষ্টতা প্রকাশ পায়, কোনও ধাতু দ্রব্যই সে নিতে পারে না, শেষ 
পর্যন্ত সে শুধু একটা চন্দন কাঠের ছোট হুঁকো নিয়ে পুটুলিতে রাখল । আর সব ছাড়লেও তামাকের 
নেশা নরেন কিছুতেই ছাড়তে পারেনি । আমেরিকাতে এসেও একটা চুরুটের দাম আট আনা দেখে 
সে আঁতকে উঠেছিল । দিনে সাত-আটখান৷ ঠুরুট তো তার লাগেই। 

আমেরিকায় পাড়ি দেবার ইচ্ছেটা তার মনে একটু-একটু করে দানা বাঁধছিল, মনঃস্থির করতে 
অনেক সময় লেগেছে । 

হরিদ্বার-হৃষিকেশ থেকে ছ্বারকা, ত্রিবান্দ্রম থেকে সেতুবন্ধ রামেশ্বর, হিমালয় থেকে কন্যাকুমারী, 
সারা ভারতবর্ষ এফোঁড় ওফোঁড় করে ঘুরে বেড়াল নরেন । পর্যটনে শুধু তো প্রকৃতির রূপ দেখা হয় 
না, মানুষই প্রধান দ্রষ্টব্য । মানুষ, মানুষ, অসংখ্য মানুষ । রাজা-মহারাজা আর ক'জন ? সচ্ছল 
চাকুরিজীবী, ব্যবসায়ীই বা কত ? অধিকাংশই তো দরিদ্র, নিপীড়িত জনসাধারণ । দুঁবেলা আহার 
জোটে না, মাথা গোঁজার ঠাঁই নেই । দারিদ্র্যের এমনই কুস্তীপাক যে কেউ বিদ্যা শিক্ষার সুযোগ পায় 
না, শিল্প-সংস্কৃতি নিয়ে মাথা ঘামায় না, ধর্মের মর্মও বোঝে না। যে মহান ভারতের এঁতিহ্য নিয়ে 
আমরা গর্ব করি, তার অবস্থা এখন এত নিন্স্তরে এসে পৌঁছেছে। 

তিরিশ কোটি মানুষ, তার মধ্যে শতকরা একজন মাত্র ইংরেজি শিক্ষিত । ইদানীং সেই 
শিক্ষিতদের মধ্যেও বেকারের সংখ্যা প্রচুর । তারা কৃষিভিত্তিক সমাজ থেকে বিচ্ছিন্ন, আবার ইংরিজি 
শিখেও জীবিকার সংস্থান করতে পারে না । ইংরেজের শাসনের প্রধান উদ্দেশ্য শোষণ, ভারতীয়দের 
নিজস্ব সম্পদ বলতে আর কিছু নেই । 

এইরকম অবস্থায় ধর্মেরও অধঃপতন হয় | জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, যুক্তি মার্গ সব চুলোয় গেছে, 

৭৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এখন শুধু ছুঁৎ মার্গ ! জাত-পাতের হাজার বিভেদ । হিন্দু ধর্মে ধমস্তির নেই, অন্য দেশে তারা ধর্ম 
প্রচার করতে যায়নি, অন্য ধর্মের মানুষদের হিন্দু ধর্মের আশ্রয়ে টেনে আনেনি কখনও, বরং নিজেদের 
ধর্মের মানুষদেরই জাতিচ্যুত করেছে। অপমান করে দূরে ঠেলে দিয়েছে । 

এক এক সময় নরেনের মনে হয়েছে, চুলোয় যাক ধর্ম ! যে ধর্ম মানুষের অপমান করে, তা আবার 
ধর্ম নাকি ! দেশের দারিদ্র্য দূর করা, অসহায় মানুষদের সেবা করাই তো এখন প্রকৃত ধর্ম ! 

বরানগর মঠ ছাড়বার চার বছর পর নরেন সারা ভারত পরিভ্রমণ করে কন্যাকুমারীর এক 
শিলাতটে বসল | সামনে বিশাল নীল জলধি, পিছনে সমগ্র ভারতবর্ষ । সে একা একা বসে কাঁদল 
কিছুক্ষণ । এর পর সে কী করবে ? বেদান্ত চর্চ আর জপতপ করে কাটিয়ে দেবে বাকি জীবন ? তার 
মনে পড়ছে অগণিত ক্ষুধার্ত মানুষের মুখ ৷ সারা দেশ রসাতলে যাক, শুধু নিজের আত্মিক উন্নতি 
হলেই হল, এই তো ভেবে এসেছে এতকাল সন্ন্যাসীরা । কিন্তু এই ধর্মচর্যা তো নিতান্ত স্বার্থপরতারই 
নামান্তর । তার গুরু রামকৃষ্ণ পরমহংসও বারবার বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। মোটা ভাত, 
মোটা কাপড়ের বন্দোবস্ত চাই । 

সমুদ্রে নেমে সাঁতার দিতে লাগল নরেন । অদূরে একটা পাথরের টিবি জেগে আছে সমুদের 
বুকে । সেই পাথরে উঠে নরেন মহাসমুদ্ধের দিকে পেছন ফিরে যেন দেখতে পেল ভারতের মহা 
জনসমষ্টি। অভুক্ত, অর্ধনগ্ন । এদের উদ্ধার করতে না পারলে ধর্মপ্রচার নিতান্ত অপপ্রয়াস । 
কীভাবে এদের উন্নতি করা সম্ভব ? বিজ্ঞান ছাড়া গতি নেই। বৈজ্ঞানিক কারিগরি ও যন্ত্রপাতি 
নিমাঁণে পশ্চিম দেশগুলি অনেক এগিয়ে গেছে। সেই কারিগরি নিয়ে আসতে হবে ভারতে | কিন্তু 
তারা দেবে কেন ? ইংরেজরা তো কিছুতেই দেবে না। অন্য দেশগুলির কাছেও ভিক্ষুকের মতন হাত 
পাতলে তারা ঘৃণায় প্রত্যাখ্যান করবে । ভিক্ষুককে কেউ রেয়াত করে না। চাই বিনিময় । ওদের 
কাছ থেকে কিছু নিতে হলে ওদেরও কিছু দিতে হবে | এই রিক্ত, হীনবল ভারতের দেবার মতন কী 
আছে ? স্বৰ্ণ নেই, শস্য নেই, শুধু এখনও রয়ে গেছে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শন । পশ্চিমের 
মানুষ এখন আধ্যাত্মিক ব্যাপারে নানান দ্বিধা, সংশয় ও নৈরাশ্যে ভুগছে । তাদের কাছে গিয়ে বলা 
যেতে পারে, তোমরা আমাদের উদরের অন্ন দাও, আমরা তোমাদের মানসিক খাদ্য দেব । 

পশ্চিম দেশে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে এ কথা বলা যাবে না । শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন 
হচ্ছে, সেই মঞ্চই প্রকৃষ্ট স্থান, সেই মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য পৌঁছে দেওয়া যেতে পারে অনেকের 
কাছে। 

এর আগে বিভিন্ন স্থানে যখন বিদেশ যাত্রার প্রসঙ্গ উঠেছে, তখন অনেক রাজা-মহারাজা নরেনকে 
সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু নরেন ঠিক করল, যদি ভারতের প্রতিনিধি হয়েই তাকে যেতে 
হয়, তা হলে ভারতের মানুষই তাকে চাঁদা করে পাঠাবে | সাধারণ মানুষের চাঁদা দেওয়ার সঙ্গতি 
নেই, টাকা তুলতে হবে মধ্যবিত্তদের কাছ থেকে | মাদ্রাজে কিছু শিক্ষিত তরুণ যুবক তার খুব 
অনুরক্ত হয়ে পড়েছিল, এদের মধ্যে পেরুমল আলাসিঙ্গা নামের যুবকটি তার বিশেষ ভক্ত । 

মাদ্রাজে ফিরে এসে নরেন আলাসিঙ্গাকে তার অভিপ্রায়ের কথা জানাতেই সে খুব উৎসাহিত হয়ে 
উঠল । মাদ্রাজের এই যুবকদের নরেন সম্পর্কে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে এই তেজস্বী তরুণ 
সন্যাসী অসাধারণ কিছু কীর্তি রেখে যাবে । বাংলার কেউ কিছু জানল না, গুরুভাইদের সঙ্গেও 
নরেনের অনেক দিন যোগাযোগ নেই, দক্ষিণ ভারতে চাঁদা তোলা হতে লাগল তার জন্য ৷ শেষ 
পর্যন্ত অবশ্য টাকা উঠল না, জাহাজ ভাড়া ও আনুষঙ্গিক খরচ আছে, আমেরিকায় কতদিন থাকতে 
হবে তারও ঠিক নেই, বাধ্য হয়েই সাহায্য নিতে হল রাজাদের কাছ থেকে । অনেকেই কিছু কিছু 
সাহায্য করলেন, সবচেয়ে উদার হস্ত প্রসারিত করে দিলেন খেতড়ির রাজা অজিত সিং । এই অজিত 
সিং তো নরেনের প্রায় শিষ্য ও সখা বনে গেছে। বহুকাল ধরে সে অপুত্রক ছিল, নরেনের 
আশীবাদে তার একটি উত্তরাধিকারী জন্মেছে, এ জন্য তার কৃতজ্ঞতার শেষ নেই । 

অজিত সিংই নরেনের পোশাকের পরিকল্পনা করে দিলেন। দরিদ্র সন্গ্যাসীর বেশে গেলে 
পশ্চিমে কেউ গ্রাহ্য করবে না, পরিচ্ছদের ওজ্ববল্যে আগে ওদের দৃষ্টি আকর্ষণ করা চাই। এবং 


li দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সন্ন্যাসী নরেনের নাম কী হবে? 

বরানগরের মঠে বিরজা হোমের পর রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস 
নিয়েছিল । নরেনই গুরুভাইদের এক একজনকে এক একটি নতুন নাম দিয়েছিল, রাখালের নাম হল 
ব্ৰহ্মানন্দ, বাবুরামের নাম প্রেমানন্দ, কালী প্রসাদ হল অভেদানন্দ, লাটু হল অদ্ভুতানন্দ... | নরেনের 
ইচ্ছে ছিল সে নাম নেবে রামকৃষ্ণানন্দ, কিন্তু আগেভাগেই শশী ওই নামটা চেয়ে বসল । তখন নরেন 
নিজের নাম নিল বিবিদিষানন্দ । 

যেমন বিদঘুটে নাম, মানে বোঝা যায় না, উচ্চারণ করার তেমনই অসুবিধে । ভ্রমণের সময় সেটা 
বদলে সে সচ্চিদানন্দ করে নিল, কখনও-সখনও চিঠিতে লিখত বিবেকানন্দ । খেতড়ির রাজা অজিত 
সিং শেষ নামটাই পছন্দ করলেন । স্বামী বিবেকানন্দ । 

খেতড়ির রাজা আর একটি দারুণ উপকার করেছিলেন । নরেন সন্ন্যাসী হোক বা নাই হোক, সে 
কখনও মাকে ভুলতে পারবে না, মায়ের কষ্টও সহ্য করতে পারবে না। সমুদ্র পাড়ি দেবার পর সে 
আবার কবে ফিরতে পারবে না পারবে তার ঠিক নেই, বিদেশে বেঘোরে প্রাণটাও যেতে পারে, তখন 
মায়ের কী হবে ? খেতড়ির রাজা নরেনের এই দুশ্চিন্তা টের পেয়ে তার মায়ের জন্য মাসোহারা আর 
তার ছোট ভাইদের শিক্ষার ব্যবস্থার জন্য নির্দিষ্ট সাহায্য পাঠাবার প্রতিশ্রুতি দিলেন । 

মাদ্রাজি ভক্তরা জাহাজের দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে দিয়েছিল, খেতড়ির রাজা সেটাকে প্রথম 
শ্রেণীতে উন্নীত করে দিয়েছেন । দীন হীনের মতন নেটিভের পোশাকে এই শ্রেণীতে যাওয়া যায় 
না, নরেন গেরুয়া ছেড়ে ট্রাউজার ও লম্বা কোট পরেছে, পায়ে মোজা ও বুট জুতো । যে মুষ্টিমেয় 
কয়েকজন তাকে বিদায় জানাতে এসেছিল, তারা সবিম্ময়ে দেখল, খালি পায়ে যে সারা ভারত 
ঘুরেছে, সেই সন্যাসী এই পোশাকেও বেশ অভ্যস্ত । 

বিদায়ের ক্ষণে নরেন বিশেষ কোনও কথা বলতে পারল না । গল্ভীরভাবে পায়চারি করতে লাগল 
শুধু | গুকভাইরা কিছু জানে না, সারা ভারতেও বিশেষ কেউ জানে না, কোনও সংবাদপত্রেই তাঁর 
নাম উল্লেখ নেই, তবু তাঁর কাঁধে এক বিশাল দায়িত্ব । কয়েকজন শুভার্থী অনেক ভরসা নিয়ে তাকে 
পাঠাচ্ছে, সেই জড়বাদী, ভোগবাদীদের দেশে গিয়ে এ দায়িত্ব সে পালন করতে পারবে তো ? 

সমুদ্রযাত্রা নিযে কয়েকজন আপত্তি জানিয়েছিল, নরেন তাদের কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছে । 
মাদ্রাজি ব্রান্দণদেব সে দাপটের সঙ্গে জিজ্ঞেস করেছিল, কোন শাস্ত্রে সমুদ্রযাত্রার নিষেধ আছে, 
আমাকে দেখান তো ? তরুণ ভক্তদের সে বলেছে, কোনও শাস্ত্রে যদি এমন কথা থাকেও তো সে 
শাস্ত্র বদলাতে হবে । যে সমস্ত সামাজিক লোকাচার এ যুগের উপযুক্ত নয়, সেগুলো ছুড়ে ফেলে 
দেবে । প্রকতদের কথা একদম মানবে না । 

সমুদ্র নরেনের ভাল লাগে । যে জলরাশির পরপার দেখা যায় না, তার যেন এক অজানা রহস্যের 
হাতছানি আছে। এতকাল হিন্দুরা সেই হাতছানি উপেক্ষা করে রইল কীভাবে ? তাতেই তো অন্য 
জাতিগুলি এত এগিয়ে গেল ! 

নরেনের জাহাজ এসে পৌঁছল কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে । সেখান থেকে ট্রেনে শিকাগোয় 
আসতে তিন দিন লেগে গেল । টাকা পয়সা হু হু করে খরচ হয়ে যাচ্ছে, নতুন দেশে যে পাচ্ছে 
সে-ই ঠকাচ্ছে, স্টেশনের কুলিরা পর্যন্ত । জাহাজে ওঠার সময় নরেনের সম্বল ছিল প্রায় হাজার 
তিনেক টাকা মাত্র, এখন সন্ন্যাসী হয়েও তাকে টাকার হিসেব রাখতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে টিপে 
টিপে। 

শিকাগো পৌছবার পর নরেন বুঝতে পারল, কী আহাম্মকির কাজই না সে করেছে ! আমেরিকায় 
একটা ধর্ম সম্মেলন হচ্ছে শুনেই হুট করে সেখানে চলে আসা যায় £ এ যেন, উঠল বাই তো কটক 
যাই! আগে থেকে কিছু যোগাযোগ করা হয়নি, কোনও আমন্ত্রণপত্র নেই, এমনকী কোনও 
পরিচয়পত্র পর্যন্ত নেই । কোনও ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে গেলে তার প্রমাণ দিতে হবে 
না? সমগ্র হিন্দু সমাজের মুখপাত্র হিসেবে নরেনকে কে নিবাচিন করল ? সে কি গাঁয়ে মানে না 
আপনি মোড়ল ! আমেরিকায় সব কিছু নিয়মতত্ত্র মেনে চলে, তাকে এখানে পাত্তাই দেবে না কেউ ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম iM 


যে-সব শুভার্থীরা তাকে এখানে পাঠাল. তাদেরও কারুর মাথায় এসব কথা আসেনি ? 

আরও ভয়ংকর ব্যাপার, নরেন শিকাগোয় এসে জানল, সম্মেলন শুরু হতে এখনও এক মাস দেরি 
আছে। আর কোনও দেশের প্রতিনিধি এখনও এসে পৌঁছয়নি, তারা আসবে সম্মেলনের দু'তিনদিন 
আগে । এই এক মাস নরেন থাকবে কোথায়, খাবে কী ? ভিক্ষে করতে গেলেই এখানে জেলে পুরে 
দেবে । সম্মেলনে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখও পার হয়ে গেছে, উদ্যোক্তাদের আতিথ্যও 
সে কোনওক্রমে পাবে না। 

শিকাগোর সাউথ ওয়াবাশ এভিনিউতে দাঁড়িয়ে নরেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে শীতে কাঁপছে । এ 
দেশের আবহাওয়া সম্পর্কেও কোনও খোঁজখবর নিয়ে আসেনি সে। বাংলায় ছ'টি খতু, পশ্চিমের 
লোকেরা তার মধ্যে দুটি খতুর নামই জানে না । এ দেশে একটি খতুই প্রধান, তার নাম শীত । এই 
শীতের ধারপাশ ঘেঁষে কখনও গ্রীষ্ম, কখনও বসন্ত, কখনও শরৎ উকি মেরে যায়। কিন্তু ওইসব 
ধতুতেও যদি হঠাৎ জাঁকিয়ে বৃষ্টি নামে, থামোঁমিটারের পারাও অনেক বেশি নেমে যায়, হু হু করে 
ছুটে আসে হিমেল হাওয়া । নরেন কোনও গরম জামাকাপড়ই আনেনি ! 

অচেনা দেশ, একটি মানুষও চেনা নেই। সঙ্গে যা টাকা আছে তাতে দেশে ফেরার জাহাজ 
ভাড়াও কুলোবে না, অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে তিরিশ বৎসর বয়স্ক এক যুবক । রাস্তার লোক 
ফিরে ফিরে তাকাচ্ছে । তারা কেউই আগে কোনও ভারতীয় দেখেনি, এই কিস্তৃতকিমাকার পোশাক 
পরা মানুষটি যেন অন্য গ্রহের প্রাণী । 

আস্তে আস্তে তাকে ঘিরে জুটে গেল একদল বালক ও কিশোর । তারা অদ্ভুত স্বরে চেঁচিয়ে 
চেঁচিয়ে কী বলছে তা বোঝা যায় না। চারদিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে নাচতে লাগল তারা । 
তাতেও নরেনের কোনও প্রতিক্রিয়া হচ্ছে না দেখে তারা রাস্তা থেকে ইট কুড়িয়ে কুড়িয়ে ছুঁড়ে 
মারতে লাগল । 

এই হয়েছে আর এক জ্বালা ! রাজা অজিত সিং খুব ভালবেসে নরেনের জন্য এই গাঢ় কমলা 
রঙের রেশমি পোশাক তৈরি করে দিয়েছে, যাতে সকলের দৃষ্টি আকৃষ্ট হয়। জাহাজ থেকে নামার 
পর নরেন ট্রাউজার্স-কোট বদল করে এই ভারতীয় পোশাক পরে নিয়েছিল । দৃষ্টি আকৃষ্ট হচ্ছে 
ঠিকই । ফলটা হচ্ছে বিপরীত । বয়স্ক লোকেরা শুধু বক্ত দৃষ্টিতে তাকায়, বাচ্চারা সহ্য করতেই পারে 
না, ঢিল মারে | 

মালপত্র তুলে নিয়ে দ্রুত হাঁটতে লাগল নরেন, বাচ্চারা পেছন পেছন তাড়া করে এল । যেন 
পাগল তাড়াচ্ছে। শেষ পর্যন্ত ছুটতে হল নরেনকে । ছুটতে ছুটতে সে একটা হোটেলের দরজায় 
পৌঁছে গেল। 

এ দেশে পয়সা থাকলেই হোটেলে আশ্রয় পাওয়া যায় না। সভ্যতার অগ্রগতির মধ্যেও অদ্ভুত 
একটা পরিহাস আছে । যে-সমাজ এক দিকে খুব উদার, সেই সমাজই অন্য দিকে গোঁড়া । এক 
দিকে যুক্তিবাদী, অন্য দিকে অন্ধ | যারা মানবতার নামে জয়ধ্বনি দেয়, তারাই আবার ধর্মের তফাত 
কিংবা গায়ের সাদা-কালো রঙের তফাত ভুলতে পারে না। 

নিজের দেশে নরেন একজন গৌরবর্ণ পুরুষ, পশ্চিমিদের চোখে সে কালো । আমরা ক্যাটক্যাটে 
সাদা ও কুচকুচে কালোর মাঝখানেও অনেকগুলি রং দেখতে পাই, সাহেবরা পারে না। তাদের 
চোখের দোষ আছে। কালো লোকদের জন্য হোটেলে জায়গা নেই । কেউ ভদ্র ভাষায় প্রত্যাখ্যান 
করে, কেউ মুখের ওপর দরজা বন্ধ করে দেয় । কেউ বা নরেনের পোশাক দেখে বিকট মুখভঙ্গি 
করে, যেন চোখের সামনে রয়েছে এক অদ্ভুত জানোয়ার । 

নরেন দারুণ বিষণ্ন, ক্লান্ত ও শীতার্ত, মাথা গোঁজার জন্য একটা ঘর পেতেই হবে, না হলে সে 
হয়তো মরেই যাবে । একটা রেল স্টেশনের স্নানঘরে ঢুকে নরেন পোশাক বদলে আবার প্যান্ট-কোট 
পরে নিল। তারপর সস্তার হোটেলের বদলে গেল একটা বড় হোটেলে । এখানে বিভিন্ন দেশের 
মানুষ আসে, ঘর ভাড়া খুব বেশি । যত টাকাই লাগুক, তাকে তো বাঁচতে হবে আগে । 

দুতিনদিন সেই হোটেলে থেকে নরেন কিছুটা ধাতস্থ হয়ে নিল। বোঝার চেষ্টা করল 


i দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেশটাকে | চুরুটের দাম আট আনা, সব জিনিসেরই দাম এখানে অত্যন্ত বেশি । এখানকার ধনীরা 
বিপুল ধনবান, মধ্যবিত্তদের সংখ্যাই সবধিক, গরিবও আছে বটে, কিন্তু তারা কেউ অনাহারে থাকে 
না, কিছু না-কিছু কাজ সবাই পায় | নরেনের যা সম্বল তাতে সে এখানে দিন পনেরোর বেশি টিকতে 
পারবে না। সে সন্ন্যাসী, তার চাকরি খোঁজার প্রশ্নই ওঠে না, তা হলে সে কীসের ভরসায় এ দেশে 
এসেছে? 

অনেকেই এই অবস্থায় ভেঙে পড়ে । প্রথম প্রথম ঘোর বিদেশে এসে অনেকেরই দেশের জন্য 
খুব মন কেমন করে, ইচ্ছে করে তখনই ফিরে যেতে । সহায়-সম্বল না থাকলে অন্য যে-কেউ 
যে-কোনও উপায়ে ফেরার জন্য জাহাজঘাটায় ধরনা দিত । কিন্তু নরেন যে সে ধাতুতে গড়া নয়। 
তার প্রধান সম্বল আত্মবিশ্বাস, জেদ, গোঁয়ার্তুমি । এত দূর এসে সে পরাজিত হয়ে ফিরে যাবে ? ধর্ম 
সম্মেলনে জায়গা পাওয়া যাবে না তাতে কী হয়েছে, অন্যভাবেও তো আমেরিকানদের কাছে তার 
বক্তব্য পৌঁছে দেবার চেষ্টা করা যায় । কোনওত্রমে দাঁতে দাঁত চেপে কয়েক মাস এখানে টিকে 
থাকতে পারলে একটা কিছু উপায় বার করা যাবেই । আলাসিঙ্গাকে চিঠি লিখলে সে আরও কিছু 
টাকা চাঁদা তুলে পাঠাতে পারবে না ? অজিত সিংকেও অগত্যা লিখতেই হবে | 

নরেন একা একা ঘুরে বেড়ায় । বিশ্ব শিল্পমেলার প্রদর্শনী এক এলাহি ব্যাপার, দশ দিনেও দেখে 
শেষ করা যাবে না। আমেরিকায় সব কিছুই বিরাট বিরাট, রাস্তাগুলি অত্যন্ত চওড়া, মস্ত মস্ত সব 
বাড়ি, শিল্পমেলাও তো বিশাল হবেই। কিন্তু এসব দেখেও নরেন খুব একটা হতচকিত হয় না, 
আমেরিকায় এসে সে সবচেয়ে বিস্মিত হয়েছে নারীদের দেখে । 

বস্তুত এ দেশে এসেই যেন প্রথম নারীদের দেখল নরেন । দেশে থাকতে সে জননী, ভগিনী বা 
মাসি-পিসিদের দেখেছে, কিন্তু নারী কোথায় ? ভারতের নারীরা তো সব অন্তঃপুরে থাকে । সে 
হতভাগ্য দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাই তো গৃহ-বন্দিনী । আর এ দেশে পথে-ঘাটে সর্বত্র নারী । 
্বাস্থ্যবতী, সপ্রতিভ মহিলারা দোকানপাট করছে, ব্যবসা চালাচ্ছে, কোনও কাজেই তারা পিছিয়ে 
নেই। আগে কত শোনা গিয়েছিল এই ধনবানদের দেশে সব সময় বিলাসের স্রোত বয়ে যায়, 
নারীরা এ দেশে শুধু ভোগের সামগ্রী । কিন্তু ভোগ-বিলাসের স্রোতে সব সময় ভেসে থাকলে এ 
দেশটার এত উন্নতি হল কী করে ? কিছু কিছু লাস্যময়ী রমণী যে নেই তা নয়, কিন্ত অধিকাংশ নারীই 
স্বাবলম্বিনী, নম্র, ভদ্র, যে-কোনও দায়িত্ব নিতে প্রস্তুত । এই বিশাল নারী বাহিনীই যেন দেশটাকে 
এগিয়ে নিয়ে চলেছে । এ দৃশ্য অভূতপূর্ব, এ অভিজ্ঞতা অপার বিস্ময়কর । 

সেইরকম একজন নারীই নরেনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল । 

কয়েক দিন পর হোটেল ছেড়ে দিয়ে নরেন চেপে বসল বষ্টনগামী ট্রেনে । সে শুনেছে 
শিকাগোর তুলনায় বস্টনে থাকার খরচ কম | লালুভাই নামে এক ভারতীয় তার সহযাত্রী, তার সঙ্গে 
গল্পগুজব করছে, এক কোণ থেকে একজন মাঝবয়েসী মহিলা উঠে এসে সামনে দাঁড়ালেন । ভুরু 
তুলে জিজ্ঞেস করলেন, মাপ করবেন, ভদ্রমহোদয়রা, আপনারা কোন দেশের লোক ? 

নরেন বলল, আমরা ভারতীয় | 

মহিলাটি আরও অবাক হয়ে বললেন, ভারতীয়রা ইংরিজিতে কথা বলে ? তারা এত ভাল ইংরিজি 
জানে ? 

প্রবাসে বিভিন্ন প্রদেশের ভারতীয় পরস্পরের সঙ্গে ইংরিজিতে কথা বলতেই বাধ্য হয়, তা ছাড়া 
উপায় নেই। নরেন হেসে বলল, আমরা সংস্কৃত ভাষাতেও কথা বলতে পারি, কিন্তু তা তো আপনি 
বুঝবেন না। সংস্কৃত ভাষার নাম শুনেছেন । সংস্কৃত ভাষা কিন্তু ইংরিজি ভাষার মাসি কিংবা দিদিমার 
মতন এক আত্মীয়া । 

মহিলার নাম ক্যাথরিন এবট স্যানবর্ন, তিনি বেশ ধনবতী আবার ভালমতন লেখাপড়াও জানেন । 
কথায় কথায় তাঁর সঙ্গে ভাব জমে গেল । বস্টনে নামবার সময় তিনি নরেনকে বললেন, আপনি 
এখানে হোটেল খুঁজবেন কেন, আমার সঙ্গে চলুন না, আমার একটা ফার্ম হাউস আছে, সেখানে 
স্বচ্ছন্দে থাকতে পারবেন । আমার বন্ধু-বান্ধবরা কেউ কখনও ভারতীয় দেখেনি, আপনার সঙ্গে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম bi 


আলাপ করলে খুশি হবে | 

নরেনের আপত্তি করার কোনও প্রশ্ন নেই, তার তো হোটেল খরচ বেঁচে গেল । টাকা বাঁচানোই 
তার প্রধান চিন্তা । ক্যাথরিনের গোলাবাড়িটি যেমন খুব বড় তার পরিচিতদের সংখ্যাও অনেক । 
তারা দলে দলে ছুটে আসে এক ভারতীয়কে দেখতে | ক্যাথরিনের অনুরোধে নরেনকে মাথায় 
পাগড়ি ও আলখাল্লা পরে বসতে হয়, স্থানীয় আমেরিকানদের চোখে সে যেন এক চিড়িয়াখানার 
প্রাণী । বিনা পয়সায় খাওয়া থাকা, নরেন মেনে নেয় । কিন্তু এই প্রাণীটি আবার কথা বলে, তাও 
ইংরিজিতে, এবং সে মিনমিন করে ভিক্ষেও চায় না। অনেক মজার কথা বলে, এক এক সময় 
আমেরিকানদের সম্পর্কে কড়া কথা বলতেও ছাড়ে না। ক্যাথরিনের বন্ধুরা অবশ্য সবাই নিছক অজ্ঞ 
কৌতূহলী নয়, তাদের মধ্যে কিছু শিক্ষিত ব্যক্তিও আছে। তারা দেখল এই অদ্ভুত লোকটা বাইবেল 

ক্রমে নরেনের ভূমিকা বদল হয়, কৌতূহলের বদলে সে অনেকের শ্রদ্ধা আকর্ষণ করে । তখন 
বিভিন্ন জায়গায় তার বক্তৃতার ব্যবস্থা হয় । মহিলারাই বেশি উৎসাহী, বিভিন্ন মহিলা ক্লাব থেকে তার 
ডাক পড়ে । কিছু কিছু খ্যাতি ছড়াতে থাকে এই “ব্রাহ্মণ সন্যাসী”র । 

এই সূত্রেই পবিচয় হয় হেনরি রাইটের সঙ্গে । তিনি হাভর্ডি বিশ্ববিদ্যালয়ে গ্রিক ভাষার অধ্যাপক, 
প্রাচ্য দর্শন বিষয়ে আগ্রহী, তিনিও নরেনকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখলেন কয়েক দিন এবং 
নরেনের বিদ্যাবন্তার পরিচয় পেয়ে দারুণ শ্রদ্ধান্বিত হয়ে পড়লেন । আচার-ব্যবহারেও এই সন্ন্যাসী 
সম্পূর্ণরূপে সংস্কারমুক্ত, সকলের সঙ্গে এক টেবিলে বসে খানাপিনা করেন, এমনকী গো মাংস 
ভক্ষণেও আপত্তি নেই। ধর্ম মহাসভায় যোগদান বিষয়ে নরেন সম্পূর্ণ আশা ত্যাগ করেছিল, 
অধ্যাপক হেনরি রাইটই তাকে আবার উদ্দীপিত করলেন | উৎসব কমিটির সেক্রেটারির সঙ্গে হেনরি 
বক্তৃতার সুযোগ দেওয়া উচিত, ইনি এমনই একজন বিজ্ঞ ব্যক্তি, আমাদের এখানকার সব কটি 
অধ্যাপককে একত্র করলেও এঁর সমকক্ষ হবে না । 

প্রায় অলৌকিক যোগাযোগ বলতে গেলে । অধ্যাপক হেনরি রাইট নরেনের পরিচয়পত্র লিখে 
দিলেন, শিকাগোয় যাতে থাকার ব্যবস্থা হয় সে চিঠি দিলেন সঙ্গে, এমনকী শিকাগো যাবার ট্রেনের 
টিকিট কিনে দিলেন পর্যন্ত । | 

এত সুযোগ পেয়েও নরেন একটা গণ্ডগোল করে ফেলল । শিকাগোতে ট্রেন থেকে নেমে 
পকেটে হাত দিয়ে দেখল পকেটে তিনখানা চিঠির মধ্যে রয়েছে মাত্র একখানা । শুধু তার 
পরিচয়পত্রটি রয়েছে, কিন্ত বারোজ নামে যে ব্যক্তিটি তার থাকার ব্যবস্থা করে দেবে, তাঁর নামে 
চিঠিটিও উধাও, তার ঠিকানাও নরেন জানে না । মহাসভার অফিসের ঠিকানাও গেছে হারিয়ে । 
এখন এই গোলোকধাঁধার মতন শহরে সে কোথায় যাবে ? বৃষ্টি পড়ছে খুব, নরেন স্টেশনের বাইরে 
এসে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল | সম্মেলন সমাসন্ন বলে এ শহরে বহু অতিথি এসে গেছে, বড় বড় 
সব হোটেল ভর্তি । একটু বাদে বৃষ্টির মধ্যে খুঁজতে বেরিয়ে নরেন কোনও হোটেলেই জায়গা পেল 
না কিংবা প্রত্যাখ্যাত হল । উপায়াস্তর না দেখে সে ফিরে এল রেল স্টেশনে, শীত থেকে বাঁচবার 
জন্য সে ঢুকে পড়ল একটা খালি কাঠের বাক্সের মধ্যে ! 

সেই বাক্সের মধ্যে কুঁকড়ে-মুকড়ে শুয়ে রইল নরেন । এ দেশের দরিদ্রতম ব্যক্তিও এমনভাবে 
রাত কাটায় না । নরেনের বুকটা খুব দমে গেছে । তীরে এসে তরী ডুববে ? এতটা সুযোগ পেয়েও 
সে সব হারাল ? এখন আর হাভর্ডে ফিরে গিয়ে অধ্যাপক রাইটের কাছ থেকে নতুন করে পরিচয়পত্র 
লিখিয়ে আনার সময় নেই, সম্মেলন শুরু হয়ে যাবে এক দিন পরেই । 

কিন্ত হাল ছাড়লে তো চলবে না। পর দিন সকালেই সে বেরিয়ে পড়ল, যেমনভাবেই হোক 
ধর্মসভার কাযলিয়ে পৌঁছাতেই হবে তাকে । সে এক একটা বাড়ির দরজায় ঘা দিয়ে জিজ্ঞেস করতে 
লাগল, ধর্ম মহাসভার অফিসটা কোথায় আমাকে একটু বলে দেবেন ? বিরাট লেক মিসিগানের 
তীরবর্তী এই বাড়িগুলিতে ধনীদের বাস | অনেকে ধর্ম মহাসভা সম্পর্কে কিছুই জানে না । অনেকের 


i দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ধারণা হল এই লোকটি পাগল । একটা কালা আদমি, ময়লা পোশাক, দাড়ি না কামানো মুখ, সে 
বিড়বিড় করে কী বলছে । অবাঞ্ছিত বেড়াল-কুকুরের মতন ভূত্যরা দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে 
লাগল । 

অনেকক্ষণ এ রকম চেষ্টা করার পর বিফল মনোরথ হয়ে নরেন বসে পড়ল রাস্তায় । 

এর পরেই স্বর্গ থেকে দেবদূতীর আগমন । বিপদ ভঞ্জনে এগিয়ে এল আর এক নারী । 

এক প্রাসাদের তিনতলার জানলায় দাঁড়িয়ে এক অপরূপা রমণী অনেকক্ষণ ধরে নরেনকে লক্ষ 
করছিলেন । এক সময় তিনি নীচে নেমে দরজা খুলে বেরিয়ে এলেন রাজপথে । নরেনের সামনে 
RC COOL A রা বারা গান , মহাশয় আপনি কি ধর্ম মহাসভার একজন 

ধ? 

এই মহিলার নাম শ্রীমতী হেল । এঁর নজরে পড়ায় আর কোনও সমস্যাই রইল না । ইনি 
নরেনকে স্নান করিয়ে, খাইয়ে-দাইয়ে নিয়ে এলেন ধর্ম মহাসভার অফিসে । অধ্যাপক রাইটের ডাকে 
পাঠানো চিঠির ফলে সব ব্যবস্থাই হয়ে ছিল, সে প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেল, তার থাকার ব্যবস্থাও 
নির্দিষ্ট হল । 

এখন নরেন সেই মহা সম্মেলনের মঞ্চে উপবিষ্ট । দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে গেছে অপরাহে । 
একে একে প্রতিনিধিরা বক্তৃতা শেষ করছেন । আর তো উপায় নেই, এবার নরেনকে দাঁড়াতেই হবে 
এই বিশাল জনসমষ্টির সম্মুখে । 

চারজন বক্তার ভাষণ শেষ হবার পর নাম ঘোষিত হল হিন্দু ধর্মের প্রতিনিধির । নরেনের বুকের 
কাঁপুনি এখন দ্বিগুণ । গুরুর নাম কিংবা মা কালীর কথা তার মনে পড়ল না। সে একবার মঞ্চের 
পেছন দিকে তাকাল । সেখানে দু'জন গ্রিক দার্শনিকের পাথরের মুর্তি সাজানো রয়েছে, আর একটু 
দূরে একটি নারীমূর্তি, আকারে বেশ বড়, একটি হাত আশীবাদের ভঙ্গিতে তোলা, হয়তো কোনও 
গ্রিক বা রোমান দেবীর প্রতিমূর্তি । কিন্তু অনেকটা হিন্দুদের দেবী সরস্বতীর সঙ্গে মিল আছে। সে 
দিকে চেয়ে নরেন মনে মনে বলল, হে মা সরস্বতী, দয়া করো, আমার জিহ্থাগ্রে তোমার একটুখানি 
স্পর্শ দাও মা! 

ধীর পায়ে সে গিয়ে দাঁড়াল রোক্ট্রামে । শ্রোতাদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি । কত বিভিন্ন 
বর্ণের পোশাক । হলে তিল ধারণের স্থান নেই, পেছন দিকে দাঁড়িয়ে আছে অনেকে । অন্য সবাই 
প্রথম সম্বোধন করেছে, “ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ' । এটাই বিলিতি সভ্যতার রীতি, নরেন বলল, 
হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ... 

সঙ্গে সঙ্গে হাততালি, প্রবল হাততালি, সমস্ত প্রেক্ষাগৃহ জুড়ে হাততালি এবং সে হাততালি যেন 
থামতেই চায় না। এ তো ঠিক ভদ্রতার হাততালি নয় । নরেন নিজেই বেশ বিস্মিত হল । ভারতে 
অনাত্মীয় মহিলাদের মা কিংবা বোন বলে সম্বোধন করার রীতি আছে, এ দেশে নিজের মা-বোন ছাড়া 
অন্যদের ওইভাবে ডাকাটা ন্যাকামির পযাঁয়ে পড়ে । ভারতে পুরুষে পুরুষে ভাই সম্বোধন খুবই 
স্বাভাবিক, আর এদেশে পারিবারিক বন্ধন শিথিল, নিজের ভাই-বোনেরই অনেকে খবর রাখে না, 
পরিবারের বাইরে ভাই শব্দটার প্রায় ব্যবহারই নেই বলতে গেলে, ইয়ার্কির ছলে ছাড়া । ভারতীয় 
সম্বোধন এদের এত পছন্দ হয়ে গেল ? 

এত হাততালিতে অনেকখানি ভরসা পেল নরেন । এর পর সে জোরাল গলায় বলতে লাগল, 
পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীন সন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে 
এসেছি... আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না, সকল ধর্মকেই সত্য বলে মনে করি... বিভিন্ন নদীর 
বিভিন্ন উৎস, কিন্তু সব নদীই সাগরে মেশে, তেমনি যত ধর্মমত, যত রকম বিশ্বাস, সকলের মূলে 
একই ভগবান... আজ এই সম্মেলনের শুরুতে যে ঘণ্টাধ্বনি হয়েছিল, তাতেই যেন একই লক্ষের 
দিকে অগ্রগামী বিভিন্ন মতবাদের রেষারেষির অবসান ঘোষিত হল ! 

সময় নির্দিষ্ট, নরেন বক্তৃতা দীর্ঘ করল না। শেষ হতে না হতেই সে কি তুমুল হর্যধবনি ! যেন 
মহা সমুদ্রের কলরোল | মঞ্চে উপবিষ্ট অন্যান্য বক্তাদের মুখ ধূসর হয়ে গেল, এত অভিনন্দন তো 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম রঃ 


আর কারুর ভাগ্যে জোটেনি । 

নরেনের বক্তৃতার ভাষা বা বিষয়বস্তু খুব যে অভিনব বা চমকপ্রদ, তা কিন্তু নয় । ব্যবহারিকভাবে 
না মানলেও প্রত্যেক ধর্মের প্রবক্তারাই এক এক সময় উদার ভাব দেখিয়ে অন্য ধর্মের প্রতি 
সহিষ্ণুতার কথা ঘোষণা করেন । সকাল থেকে প্রত্যেক বক্তার কণ্ঠেই বিশ্ব ভ্রাতৃত্বের কথা ধ্বনিত 
হয়েছে। তা হলে নরেন এমন নতুন কী বলল ? নরেনের চেহারা বা পেশাকের ওঁজ্ঘল্য দেখেই 
সবাই মুগ্ধ হয়েছে, আমেরিকান শ্রোতাদের এতটা ছেলেমানুষ মনে করাও ভূল | অন্য বক্তারা পাঠ 
করেছেন লিখিত বক্তৃতা, তা কিছুটা ক্লান্তিকর হয়, ভাষার কারিকুরিতে সব বোঝা যায় না, বক্তার মুখ 
দেখা যায় না। নরেন যে আগে থেকে লিখেটিখে তৈরি হয়ে আসেনি, সেটাই যেন তার পক্ষে শাপে 
বর হয়েছে। সে সোজাসুজি শ্রোতাদের দিকে তাকিয়ে তার বিশ্বাসের কথা উচ্চারণ করেছে সরল, 
আন্তরিক ভাষায় । তার বক্তব্যের আড়ালেও এমন কিছু ছিল, যা স্পর্শ করেছে সকলের মন । যেন 
এই তেজন্বী যুবকটি নিছক তত্বকথা শোনাতে আসেনি, মানুষে মানুষে মিলন ঘটানোর দায়িত্ব সে 
নিজেই নিয়েছে, তার বিশ্বাসের জোরেই ভালবাসার প্রতিষ্ঠা ঘটাবে । যেন সে এক নতুন অবতার । 

নরেন জয়ী হয়েছে। এতগুলি মানুষের হৃদয় হরণ করেছে সে। এই মুহূর্ত থেকে নরেন মুছে 
গেল, সে এখন স্বামী বিবেকানন্দ, এই নামেই বিশ্বের বহু লোক তাকে চিনবে । 

শুধু হর্ষধ্বনিতেই শেষ হল না, শত শত শ্রোতা চেয়ার-বেঞ্চি টপকিয়ে ছুটে এল তার দিকে । 
মহিলারাই অগ্রবর্তী হয়ে স্বামী বিবেকানন্দকে ঘিরে ধরল, তাঁকে একটু স্পর্শ করার জন্য । 

উৎসবের একজন কতব্যিক্তি সেদিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, ও বলেছে খুবই ভাল । কিন্ত 
এর পরেও যদি ছোকবা মাথার ঠিক রাখতে পারে, তা হলে বুঝব ওর এলেম ! 


৯১ 


লয়েড কম্পানি একটি ব্যাঙ্ক স্থাপন করেছে পাটনা শহরে | এই নতুন ব্যাঙ্কের হিসাব রক্ষা পদ্ধতি 
ঠিকঠাক বুঝিয়ে দেবার জন্য ওই কম্পানির কটক শাখা থেকে ভরতকে বদলি করা হয়েছে কিছুদিনের 
জন্য । পাটনা শহর ভরতের একেবারে অচেনা নয়, এখানে সে একবার থেকে গেছে কয়েকদিন, পথ 
ঘাট মোটামুটি চেনা । 

গোলঘরের কাছে সে একটি বাড়ি ভাড়া করেছে, সেখানেই কেটে গেল মাস তিনেক । একটা 
নিজস্ব টাঙ্গা রয়েছে তার, সেই গাড়িতে করে সে চক অঞ্চলে ব্যাঙ্কে যায় প্রতিদিন, প্রায় সন্ধ্যা পর্যন্ত 
কাজ করে, তার পরেও সে সরাসরি বাড়ি ফেরে না, কোথাও না কোথাও বেড়াতে যায় । বাড়িতে 
যদিও তার রান্নার বন্দোবস্ত আছে, তবু সহকর্মীরা তাকে আমন্ত্রণ জানায় প্রায়ই । 

পাটনা শহরটিতে বেশ একটি এঁতিহাসিক গন্ধ আছে। এককালের পাটলিপুত্র, হিন্দু আমলের 
সেই গৌরবচিহ্ন অবশ্য এখন আর বিশেষ খুঁজে পাওয়া যায় না। তবু এখানেই ছিল 
সেলুকাস-বিজয়ী চন্দ্ৰগুপ্ত মৌর্যের রাজধানী, সম্রাট অশোক এখান থেকেই রাজত্ব পরিচালনা 
করেছিলেন, এ কথা ভাবলেই ভরতের রোমাঞ্চ হয় । ইতিহাস তার প্রিয় বিষয় । বর্তমানে পাঠান ও 
মোগল আমলের চিহ্নই চতুর্দিকে ছড়ানো । শের শাহের দুর্গ, শের শা স্থাপিত শাহী মসজিদ, আবার 
মোগল সম্রাট জাহাঙ্গিরের পুত্র পারভেজও এখানে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন । বুদ্ধদেব এখানে 
পদার্পণ করেছিলেন, আবার শিখদের শেষ গুরু গুরুগোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিলেন এখানেই । 
পথ দিয়ে যেতে যেতে শোনা যায় মসজিদের আজান, গুরুদোয়ারার সঙ্গীতময় প্রার্থনা, মন্দিরের 
কীর্তন 


৮০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ইংরেজ শাসকদের উপস্থিতিও টের পাওয়া যায় ভালভাবেই | সন্ধের সময় গঙ্গার ধারে গোরাদের 
ব্যান্ড বাজে । বাংলার শেষ নবাব মীরকাশিমকে এই পাটনার কাছেই চরমভাবে পরাজিত করার পর 
ইংরেজরা এখানে বড় রকমের ঘাঁটি গেড়েছে। ভরতের বাড়ির কাছে যে গোলঘর, সেটি আসলে 
একটি বিশাল শস্যগোলা, শতাধিক বৎসর আগে এই অঞ্চলে যে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল, তারপর 
ইংরেজরাই এই শস্যভাণ্ডারটি নিমণি করে । এই শস্যাগারের ওপরের দিকটা গন্বুজের মতন, সিঁড়ি 
দিয়ে চূড়ায় ওঠা যায়, সেখান থেকে নিশ্চয়ই গঙ্গা নদী ও শহরাঞ্চলের অনেকখানি দেখা যেতে 
পারে, ভরত মাঝে-মাঝেই কিছু ইংরেজ নারী-পুরুষকে সেই ওপরে উঠে হাওয়া খেতে দেখে । সে 
নিজেও ওখানে একবার যাওয়ার চেষ্টা করে প্রতিহত হয়েছে, শুধু সাহেব-মেমদেরই অধিকার আছে 
ওপরে ওঠার, নেটিভদের জন্য নিষিদ্ধ । 

ভরতের ব্যাঙ্কে এজেন্ট ও ম্যানেজার এই দু'জনই ইংরেজ, বাকি পাঁচজন স্থানীয় কর্মচারী । চিফ 
ক্যাশিয়ার বিষুণ্কান্ত সহায় নামে এক বাক্তি, তিনি দেড় লক্ষ টাকা জমা রেখে এই পদটি পেয়েছেন । 
বিষুণকান্তজি ইয়েস, নো, ভেরি গুড ছাড়া আর একটিও ইংরিজি শব্দ জানেন না। অন্য কর্মচারীরাও 
ইংরিজিতে তেমন সডগড নয় । ভরতই আপাতত মালিকপক্ষ ও কর্মচারীদের মধ্যে সংযোগ 
রক্ষাকারী । ভরত হিন্দি-উদুও কিছুটা শিখে নিয়েছে । পাটনার হিন্দুরা অনেকেই উর্দু জানে, বৃদ্ধরা 
এখনও ফার্সি বলে ও আওড়ায় । 

বাবু বিষু্কাস্ত সহায় এক হষ্টপুষ্ট চেহারার প্রৌঢ়, অবস্থাও বেশ সচ্ছল | তিন পুরুষ ধরে তাঁদের 
মহাজনি কাববার, তাঁব পিতা সিপাহি বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কম্পানির ফৌজকে খাদ্যদ্রব্য 
সরবরাহ কবে বিশেষ সাহায্য কবেছিলেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ৷ বিষ্ণুকান্তজি হেড 
ক্যাশিয়ারের চাকরি নিয়েছেন শুধু সামাজিক প্রতিপত্তির জন্য । প্রথম দিন থেকেই তিনি পছন্দ করে 
ফেলেছেন ভরতকে, প্রায়ই নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করেন । অন্য 
কর্মচারীরা আড়ালে কৌতুক করে বলে, ভরত সিংহের আর কটক ফেরা হবে না, কোষাধ্যক্ষ মশাই 
তাকে দামাদ করে রেখে দেবেন । বিষ্ণুকান্ত সহাযের নটি কন্যা ও দুটি পুত্র । এদের মধ্যে তিনটি 
কন্যার বিবাহ এখনও বাকি আছে । 
কণ্ঠস্বর কিংবা অলংকারের রিনিঝিনি পর্যন্ত শোনা যায় না। বিষ্ণকান্তজি বাঙালিদের বিশেষ পছন্দ 
করেন না, তাঁর একটি মাত্র কন্যার বিয়ে হয়েছে এক বাঙালি কেরানির সঙ্গে, সেই জামাইটি উদ্ধত 
ধরনের, শ্বশুরালয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেনি । ভরত অবশ্য নিজেকে বাঙালি বলে না, তার 
ত্রিপুরার পরিচয়ও সে মুছে ফেলেছে, সবাইকে সে বলে তার জন্ম আসামে ৷ সিংহ পদবি উত্তর 
ভারতের সর্বত্র প্রচলিত | বিষ্ণুকান্তুজি বিশ্বাস করেন, ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারটি আসলে 
সংঘটিত হয় দুই পক্ষের বাবাদের মধ্যে, অনুষ্ঠানটি নিছক সামাজিকতা । ভরতের বাবা-মা কেউ নেই 
শুনে তিনি খানিকটা খটকার মধ্যে আছেন । 

নিছক খাওয়া দাওয়ার লোভেই ভরত এ বাড়িতে আসে না। সন্ধের দিকে প্রায়ই এখানে একটা 
আড্ডা বসে এবং নানা রকম তর্ক বিতর্ক হয় । নিজের বাড়িতে একা একা সময় কাটাবার বদলে এই 
আড্ডায় যোগ দিতে ভরতের ভাল লাগে । ভারতের জাতীয় কংগ্রেসের কাযবিলীর ব্যাপারে সে 
উৎসাহী, কলকাতার অধিবেশনে একবার সে যোগ দিয়েছিল । 

বিষু্কান্তজির জ্যেষ্ঠ পুত্র শিউপূজন কংগ্রেসের একজন উৎসাহী সদস্য ৷ দ্বারভাঙ্গার মহারাজার 
দলবলের সঙ্গে বোম্বাই কংগ্রেসে যোগ দিতে গিয়েছিল, সেই অভিজ্ঞতার কথা সে সবাইকে 
শোনায় । বোম্বাই কত দূর, সেখানকার মানুষজন, তাদের খাদ্য, পোশাক, ভাষা সম্পর্কে এখানকার 
অনেকেই কিছু জানে না। 

এই শিউপুজন কয়েকদিন ধরে হঠাৎ অন্য প্রসঙ্গে উত্তেজিত হয়ে পড়েছে । গোরক্ষা ! বালিয়া 
জেলার নাগরার রাজপুত জমিদার জগদেও বাহাদুর গোরক্ষার একজন প্রধান প্রবক্তা, সম্প্রতি তার 
লোকজন এসে পাটনায় সভা করে বলে গেছে, যেমনভাবেই হোক গোহত্যা বন্ধ করতেই হবে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই-কম bi 


জগদেও বাহাদুর মুসলমান কশাইদের কাছ থেকে গোরু কেড়ে নেবার জন্যও ডাক দিয়েছেন । 

শিউপুজনের উত্তেজনা দেখে ভরত অবাক হয়। কয়েক বছর ধরেই গোহত্যা বন্ধের 
পক্ষে-বিপক্ষে নানারকম আন্দোলন চলছে। পত্র-পত্রিকা খুললেই এ প্রসঙ্গ চোখে পড়ে । কিন্তু 
জাতীয় কংগ্রেস তো প্রথম থেকেই এ আন্দোলন থেকে বিযুক্ত রয়েছে । কংগ্রেসের সৃষ্টি হয়েছে 
রাজনৈতিক অধিকার আদায়ের জন্য, দেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক সমস্যা এখানে আলোচিত 
হবে না, এটাই কংগ্রেসের নীতি । সামাজিক সমস্যা নিয়ে জড়িয়ে পড়লেই তো দলাদলি শুরু হবে । 

মুসলমানরা গোড়া থেকেই কংগ্রেস সম্পর্কে সন্দিহান । আলিগড় থেকে প্রকাশ্যেই বলা হয়েছে 
যে, মুসলমানরা যেন কংগ্রেসে যোগ না দেয়, ওটা হিন্দু আর পার্শিদের প্রতিষ্ঠান । কংগ্রেস গরিষ্ঠ 
সংখ্যক হিন্দুদেরই স্বার্থ দেখবে । সৈয়দ আহমদ খান বলেছেন, ভারতীয় মুসলমানদের পৃথক অস্তিত্ব 
রক্ষা করতেই হবে । অবশ্য বদরুদ্দিন তায়েবজীর মতন শিক্ষিত মুসলমান এর বিরোধিতা করেছেন, 
দেওবন্ধের মওলানা রশীদ আহমদ গঙ্গোহি ফতোয়া দিয়েছেন যে, সৈয়দ আহমদের কথা মানবার 
কোনও দরকার নেই, ইসলামের মূল নীতি বিঘ্নিত না করে হিন্দুদের সঙ্গে জাগতিক ব্যাপারে 
সহযোগিতা করা যায় । 

কিন্তু গোহত্যা নিষিদ্ধ করলে তো সমগ্র মুসলমান সমাজই ক্রুদ্ধ হবে এবং তাতে সৈয়দ আহমেদের 
হাতই শক্ত হবে । 

ভরত জিজ্ঞেস করল, শিউপৃজন ভাই, আপনি কংগ্রেস নেতা হয়ে এর মধ্যে নিজেকে জড়াচ্ছেন 
কেন £ 

শিউপৃজন বলল, কংগ্রেস তো হয় বছরে একবার, তিন দিনের জন্য । সারা বছর আমাদের অন্য 
পরিচয় নেই ? আমরা আমাদের পৃজা-পার্বণ করব না, ধর্ম রক্ষা হবে না ? মুসলমানরা সারা বছরই 
মুসলমান থাকে, আমরা কংগ্রেসি হয়েছি বলে কি জাত খোয়া ? তুমি জানো, আজকাল তারা 
গোহত্যা করে রাস্তা দিয়ে তা দেখাতে দেখাতে নিয়ে যায় । গোরুর রক্ত দেখলে হিন্দুদের ধর্মনাশ 
হয়, তারা ইচ্ছে করে এ রকম করে ! 

ভরত বলল, আমার অনেক মুসলমান বন্ধু আছে । তারা তো এ রকম করে না। 

শিউপৃজন বলল, তুমি থাকো তোমার বন্ধুদের নিয়ে ! কশাইরা রোজ কত গোরু জবাই কবে, তা 
জানো £ দুধের অভাবে সারা দেশ দুব্লা হয়ে যাচ্ছে । দয়ানন্দ স্বামী বলেছেন, একটা গোরু মারলে 
কতজন মুসলমান তার গোস্ত খায় ? বড় জোর কুড়িজন | আর একটা গোরুকে যদি বাঁচিয়ে রাখো, 
তার অন্তত ছটা বাছুর হবে, এদের সারা জীবনে যত দুধ-ঘি-মাখন হবে, তাতে কয়েক হাজার 
হিন্দু-মুসলমান খেয়ে তাগত সঞ্চয় করতে পারে । 

এই আড্ডায় প্রতিদিনই একজন লোক উপস্থিত থাকেন, তাঁকে সবাই পণ্ডিতজি বলে ডাকে । 
পণ্ডিতজি এক কোণে বসে আলবোলার নল মুখে দিয়ে ফুরুক ফুরুক করে টানেন আর মাঝে মাঝে 
দু'একটা মস্তব্য করেন । তাঁর সেই সব মন্তব্য শুনে বোঝা যায়, লোকটির নানা বিষয়ে জ্ঞান আছে । 

পণ্ডিতজি বললেন, আরে শিউপুজন বেটা, তুই খালি মুসলমান মুসলমান করছিস কেন? 
গো-হত্যা বন্ধ করতে হবে কাদের জন্য জানিস ? ইংরেজদের জন্য ! গো-মাংস কারা বেশি খায় ? 
ইংরেজরা ! মুসলমানরা অন্য মাংস খায়, বকরির মাংস খেতে পারে, কিন্তু ইংরেজরা বকরির মাংস 
পছন্দ করে না, গো-মাংসই তাদের চাই । তোরা কংশ্রেসিরা মুসলমান ভাই-বেরাদরদের বোঝা যে 
ইংরেজদের জব্দ করার জন্যই হিন্দু মুসলমানের মিলিতভাবে গো-হত্যা বন্ধ করা উচিত । 

ভরত কৌতৃহলীভাবে লোকটির দিকে তাকাল | এ রকম কথা তো সে আগে কখনও শোনেনি, 
কোথাও পড়েনি । হিন্দু-মুসলমান একত্রিত হয়ে গো-হত্যা বন্ধ আন্দোলন করবে ? ইংরেজরা মাংস 
খেতে না পেয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে । বেশ মজা তো! 

অন্য একজন বলল, আরে পণ্ডিতজি, তুমি কী পাগলের মতন কথা বলছ! মুসলমানরা 
ইংরেজদের বিরুদ্ধে যাবে কেন ? তা ছাড়া বকরীদের সময় গোরু কোরবানি দেওয়া তারা পুণ্য কাজ 
মনে করে । তারা এমনি এমনি সে অধিকার ছাড়বে ? জোর করে পবিত্র গো-মাতার হত্যা বন্ধ 


টি দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কবতে হবে ! 

পণ্ডিতজি বললেন, গোরুই যে কোরবানি দিতে হবে এমন কথা ইসলামে কোথাও নেই ! আরবি 
বক্‌র শব্দ থেকেই এসেছে বকরী আর বক্রত মানে হচ্ছে গোরু | সুতরাং বকরীদে ছাগল বলি 
দিলেও চলে । ইসলামি আইনে এমন কথাও আছে, একটা উট বা একটা গোরু বা একটা ভঁইসের 
বদলে সাতটা ছাগল বা ভেডা বলি দেওয়া যেতে পারে । 

শিউপূজন বলল, সাতটা ছাগলেব যা দাম, তার চেয়ে একটা গোরু অনেক শস্তা । সেইজন্যই ওরা 
গোক বলি দেয় ! 

ভরত আরবি শব্দের সুমন প্রভেদ কিংবা এই সব নিয়মের কথাও জানে না । সে চুপ করে রইল । 

পণ্ডিতজা আবও বললেন, মুসলমানদের ঠিক করে বুঝাও | এই হিন্দুস্থানে এক সময় গোহত্যা 
বন্ধ করেছে তো মুসলমানরাই । সম্রাট আকবর গোহত্যা নিষিদ্ধ করেননি ? তাঁর আদেশ না মেনে 
কেউ গোহত্যা কবলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন । অত দূরেও যেতে হবে না, এই তো সেদিন, 
সিপাহি যুদ্ধের সময জাঁহাপনা বাহাদুর শাহ দিল্লিতে শুধু গোবধ নিষিদ্ধ করেননি, কশাইখানা থেকে 
সব গরু বাজেয়াপ্ত করার হুকুম জারি করেছিলেন । দিল্লির লড়াইয়ের সময় বকরীদের সময় যারা 
গোক কোববানি করেছিল, তাদেব ধরে ধরে কামানের মুখে উড়িয়ে দিতে চেয়েছিলেন । যেখানেই 
হিন্দু-মুসলমান হাত মিলিয়ে ইংরেজের সঙ্গে লড়েছে, সেখানেই গোহত্যা বন্ধ হয়ে গিয়েছিল । 
আমাদেব এই পাটনা শহরেও কেউ তখন গোরু কোরবানি করেনি ! এখন কি আবার হিন্দু-মুসলমানে 
হাত মিলিয়ে ইংবেজদের বিকদ্ধে দাঁডাবার সময় আসেনি ? 

শিউপূুজন বলল, পাশার দান উল্টে গেছে পণ্ডিত ! এখন মুসলমানরা ইংরেজদের পক্ষে । 
হিন্দুদেব বিরুদ্ধে 'এককান্টা হবার জন্য তারা এখন ইংরেজদের সাহায্য চায় । আলিগড়ের ওই সৈয়দ 
আহমদ খান তো ইংবেজদেব বুদ্ধিতেই চলে ! ইংবেজও মওকা বুঝে ভেদ নীতি চালাচ্ছে । 

পবপব কযেকদিন এই আলোচনাই চলল ৷ শুনতে শুনতে ভরত অস্বস্তি বোধ করে । কিন্তু এই 
আন্দোলনের পরিণতি যে হঠাৎ এত মাবাত্মক হবে, তা সে কল্পনাও করেনি । 

এক বাতে সে একা নিজের টাঙ্গায় ফিরছে । কথায় কথায় যে অনেক রাত হয়ে গেছে তা সে 
খেযাল করেনি । টাঙ্গা চালক মকবুল ঝিমোতে ঝিমোতে গাড়ি চালায় । ভরতেরও বিমুনি এসে 
গেছে। হঠাৎ এক জাযগাষ বহু লোকের কোলাহল শুনে তাব চটকা ভেঙে গেল । কারা যেন 
মশাল নিযে ছুটে আসছে এদিকে | শহিদ কা মক্ববার পাশ দিয়ে এই রাস্তা, কাছাকাছি বাড়িগুলিতে 
বাতি নিবে গেছে, শহব এখন প্রায় ঘুমন্ত, এই সময় এত লোক ছুটে আসছে কেন ? 

ভবত বেশি চিন্তার সময় পেল না। সেই ক্রুদ্ধ জনতার কণ্ঠে রক্তপিপাসু জিগির । তারা পথ 
আটকে টাঙ্গাওযালাকে জিজ্ঞেস করল, তোর সওয়ারি হিন্দু না মুসলমান ? 

টাঙ্গাওয়ালা কোনও জবাব না দিয়ে এক লাফ দিয়ে পালাল । 

ভরত দেখল, এই জনতার অধিকাংশ লোকের মুখে দাড়ি, মাথায় ফেজ, হাতে তলোয়ার বা বরা । 
তারা ভরতকে দেখে হিন্দু ন্ন্দু বলে চিৎকার করে টেনে নামাল । 

কী কবে তারা ভবতকে হিন্দু বলে চিনল ? ভরতের মাথায় টিকি বা কপালে চন্দন চচরি মতন 
কোনও হিন্দুত্বেব চিহ্ন নেই । শিক্ষিত হিন্দু ও মুসলমানের পোশাকও একই রকম, পা-জামা ও 
শেবওয়ানি । মুখের আকৃতি ও গায়ের রঙেরই বা মুসলমান-হিন্দুতে তফাত কোথায় ? 

তবু কেমনভাবে যেন চেনা যায় ! সেই জনতা ভরতকে কোনও কথা বলারই সুযোগ দিল না। 
আল্লা হো আকবব ধ্বনি দিতে দিতে ভরতকে মারতে শুরু করল । 

দু'একটা চড় চাপড় খেয়েই ভরত শুরু করল দৌড় । তার ছিপছিপে মেদহীন শরীর, সে বরাবরই 
খুব জোবে দৌড়োতে পারে, প্রাণভয়ে গতি আরও বেড়ে যায়। কিন্তু দৌড়ে পালাতে পারবে না 
ভরত । এই জনতার মধ্যে তার মতন চেহাবার যুবক অনেক আছে, তা ছাড়া তারা বড় বড় পাথরের 
টুকরো ছুঁড়ে মারছে তার দিকে । 

একটা পাথর লাগল ভবতের মাথার পেছনে, ভরত তাল সামলাতে পারল না, হুমড়ি খেয়ে পড়ে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম রঃ 


গেল মাটিতে । খুব জোরে লেগেছে, রক্ত বেরুচ্ছে গলগল করে, তবু ভরত হ্যাঁচোর-প্যাঁচোর করে 
একটা বাড়ির দরজার কাছে পৌঁছবার চেষ্টা করল। তাতেও কোনও লাভ হল না, লোহার ব্টু 
বসানো সেই বিশাল দরজা একেবারে পাষাণের মতন বন্ধ, এখন কে সে-দ্বার খুলবে । 

ভরত ফিরে তাকিয়ে দেখল, জনতা থেকে অনেকখানি এগিয়ে এসেছে জনাতিনেক লোক, তাদের 
হাতে উদ্যত তলোয়ার, আর কিছু মুহূর্তের মধ্যেই তারা ভরতের ওপর ঝাঁপিয়ে পড়বে । 

ভরত ভয়ে চোখ বুজে ফেলল, মৃত্যু বারবার তাকেই তাড়া করে আসে কেন ? জীবন তাকে কেন 
আশ্রয় দিতে চায় না। জন্ম থেকেই যেন সে অভিশপ্ত । তা হলে সে জন্মাল কেন? এ জন্মের 
কোনও সার্থকতা রইল না, রাস্তার মধ্যে কিছু উন্মত্ত মানুষের হাতে তার প্রাণ যাবে, কেন প্রাণ দিতে 
হচ্ছে সেটাও সে জানতে পারবে না। 
অসহায়ভাবে কুঁকড়ে মুঁকুড়ে গিয়ে পাগলের মতন বলতে লাগল, হে ভগবান, বাঁচাও, আমি কোনও 
দোষ করিনি, আমাকে বাঁচাও, বাঁচাও ! 

পরপর দু'বার বন্দুকের গুলির শব্দ হল সেই বাড়িটির এক জানলা থেকে । তাতেই থমকে দাঁড়িয়ে 
পড়ল জনতা । ওপর থেকে কেউ একজন জলদগন্তীর স্বরে বলল, হঠে যা, সব হঠে যা । আগে 
ফাঁকা আওয়াজ করেছি, এবার সত্যিই গুলি মারব । 

জনতা তবু চিৎকার করে উঠল এবং সত্যিই আরও দু'বার গুলির আওয়াজ হল | 

এরপর জনতার ছত্রভঙ্গ হতে আর দেরি লাগল না। সাধারণ কোনও ভারতীয়ের বাড়িতে 
বন্দুক-পিস্তল থাকে না, সরকারি আইনে নিষিদ্ধ । জনতার কাছেও কোনও আগ্নেয়াস্ত্র নেই, সুতরাং 
এ বাড়িকে ভয় পেতেই হবে । 

সেই কঠিন দরজা যখন খুলে গেল, তখনও ভরত মাটিতে শুয়ে থরথর করে কাঁপছে । সে 
বীরপুরুষ নয়, আসন্ন মৃত্যুর সামনে সে শাস্তভাবে দাঁড়াতে পারে না, সে যে বাঁচতে চায়, সে 
ভীষণভাবে বাঁচতে চায় । 

দরজা খুলে যাবার পরেও ভরত যে এ যাত্রা বেঁচে গেল, তাও সে বুঝতে পারছে না। সে হে 
ভগবান, হে ভগবান করে যাচ্ছে । প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সে নাস্তিকতার দিকে ঝুঁকেছিল, 
কিন্তু চরম বিপদের সময় সে মনের জোর থাকে না । তখন ঈশ্বর ছাড়া আর কারুর কাছে সাহায্য 
চাইবার কথা মনে পড়ে না। 

দু'জন ভৃত্য শ্রেণীর লোক ভরতকে তুলে নিয়ে ভিতরের এক উঠোনে শুইয়ে দিল | ভরত জ্ঞান 
হারায়নি, সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন বন্দুকধারী বলশালী পুরুষ, মুখ ভর্তি চাপ 
দাড়ি, মাথায় একটা শোলার টুপি । তিনি উদ্দুতে জিজ্ঞেস করলেন, কী নাম তোমার ? কোন মহল্লায় 
বাড়ি? 

ভরত কী নাম বলবে ? এ বাড়ি হিন্দুর না মুসলমানের ? শুধুমাত্র নাম শুনেই তাকে আবার 
মৃত্যুদণ্ড দেওয়া হবে কি ? মিথ্যে নাম বলেও কি পার পাওয়া যাবে? 

ভরত নিজের নামটাই বলল । 

লোকটি বলল, তুমি বেওকুফের মতন এত রাত্রে পথে বেরিয়েছ কেন ? জান না শহরে দাঙ্গা 
লেগে গেছে? হিন্দুরা মুসলমান বস্তিতে আগুন লাগিয়েছে, মসজিদের সামনে শুয়োর মেরেছে, 
মুসলমান মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, তাই মুসলমানরাও ক্ষেপে গিয়ে বদ্লা নিতে শুরু করেছে! 

ভরত কম্পিতভাবে হাত জোড় করে বলল, আমি জানি না, আমি কিছু টের পাইনি, আমায় মাফ 
করুন, আমি কোনও দোষ করিনি ! 

এ বাড়ির অধিপতির নাম মির্জা খোদাবক্স, তিনি পাটনার পুলিশ বিভাগের ডেপুটি 
সুপারিনটেন্ডেন্ট । রাত্রির দিকে তিনি নিয়মিত সরাব পান করেন, তাই চক্ষু লাল, কিন্তু তেমন 
নেশাগ্রস্ত নন। ভরত কী কাজ করে, কোথায় থাকে সব জেনে তিনি ভরতের মাথার ক্ষত পরীক্ষা 
করলেন । তারপর বললেন, আজ রাতে তোমার আর ঘরে ফেরা হবে না, আজ এখানেই শুয়ে 


” দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থাকো । 

ভরত তার ভগবানের কাছে বাঁচার জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেছিল, সেই মতোই তার ভগবান 
যেন পাঠিয়ে দিলেন ত্রাতা হিসেবে এক পুলিশ অফিসারকে । 

সে রাত্তিরে তো বটেই। তার পরের দু'দিনও ভরতের বাড়ি ফেরা হল না। দাঙ্গা-হাঙ্গামা, 
খুনোখুনি চলছে চতুদিকে । গোহত্যা বন্ধের পক্ষ-বিপক্ষ নিয়ে মানুষ হত্যা চলছে নির্বিকারে । ক্রমশ 
জানা গেল, শুধু পাটনায নয়, এই দাঙ্গা ছড়িয়ে পড়েছে ভারতের নানা প্রান্তে, গয়া, আজমগঞ্জ, 
পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, মহারাষ্ট্রে । উডিষ্যা-বাংলা-আসাম-্রিপুরায় অবশ্য কিছু 
ঘটেনি । 

এর আগেও যে হিন্দু-মুসলমান মারামারি হয়নি তা নয় । প্রতিবেশীর কলহ কিংবা স্থানীয় সমস্যা 
নিয়ে সংঘর্ষ অনেক সময় দাঙ্গার আকার নিয়েছে, কিন্তু তা এক স্থানেই সীমাবদ্ধ থেকেছে, 
এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে আগুন ছড়ায়নি । যেখানে যেখানে গোরক্ষণী সভা 
স্থাপিত হয়েছে, জোর প্রচার চলেছে, সেইসব জায়গাতেই শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা । বিহারের 
দ্বারভাঙ্গার মহারাজা, দুমরাঁও-এর মহারাজা এবং আরও অনেক হিন্দু জমিদার গোরক্ষার সমর্থনে প্রচুর 
চাঁদা দিয়েছেন । একদল উগ্র হিন্দু, সন্ন্যাসীদের সঙ্গে অস্ত্রশস্ত্র থাকে, তারা এই সুযোগে যবন-নিধনে 
মেতেছে। সম্রাট আকববের আমলে হিন্দু সাধু দেখলেই ফকিররা তাদের খুন করত, সেই জন্য 
আকবরের পারিষদ বারবল সম্ত্রাটকে বুঝিয়ে সুঝিয়ে হিন্দু সাধুদের রক্ষা করার জন্য একদল অন্রাহ্মণ 
সাধুদের হাতে অস্ত্র দিতে বাজি করিয়েছিলেন, এতদিন পর সেই সব সাধুরাই যেন প্রতিশোধ নিতে 
উদ্যত হয়েছে । 

দাঙ্গার সময অনেক অনেক গুজব, অনেক অলীক, অতিরঞ্জিত কাহিনী ছড়ায় । কে আগে শুরু 
কবেছে তা নিয়ে দুই সম্প্রদায়ই পরস্পরের ওপর দোষারোপ করে | নারী-নিগ্রহের কোনও ঘটনা না 
ঘটলেও কিছু বিকৃত কচিব মানুষ সেরকম গল্প বানাতে ভালবাসে । যত এরকম গল্প প্রচারিত হয়, 
ততই নিরীহ মানুষের রক্ত গড়ায় পথে পথে । 

ভরতের মাথা থেকে প্রচুর রক্তপাত হলেও ক্ষতটি মারাত্মক হয়নি । কিন্তু তার বিষম মন 
খারাপ । কংগ্রেসে যোগ দিতে মুসলমানরা এমনিতেই দ্বিধান্বিত, এই সব ঘটনা ঘটলে তারা আরও 
পিছিয়ে যাবে । তার বন্ধু ইরফানের কথা মনে পড়ে । সে আছে মুর্শিদাবাদে । ইরফানই তাকে 
কংগ্রেসের দিকে আকৃষ্ট করেছিল, এখন কি ইরফানও সন্দিহান হয়ে উঠবে ! 

মিজাঁ খোদাবক্সের বাড়িতে তার যত্বের ক্রটি নেই। সেলিনা নামে একটি পরিচারিকা তার 
দেখাশুনো করে, মাঝবয়েসী আঁটসাঁট চেহারার এই রমণীটির জিভে বেশ ধার আছে, কিন্তু অস্তরটি 
কোমল । প্রথম দিনই সে ঝংকার তুলে জিজ্ঞেস করেছিল, কী গো, তুমি তো হিদু, তার ওপর আবার 
ব্রামভন নাকি ? তা হলে তো আমাদের হাতের ছোঁওয়া খাবে না, নিজের রুটি নিজে পাকিয়ে নিতে 
হবে । তোমরা হিদুরা কি কাঁচা সবজি খাও ? 

ভরত এ সব কথা কখনও চিন্তাই করেনি । সে বলেছিল, আমি ব্রাহ্মণ নই । আপনারা যা খান, 
আমি সবই খেতে পারি । গোস্ত-এও আপত্তি নেই। 

সেলিনা ঠোঁট বাঁকিয়ে বলেছিল, বড় গোস্ত এ বাড়িতে ঢোকে না । খোদ মালিকের বারণ । 

থালা ভর্তি খাবার সাজিয়ে এনে সে বলে, হিদুরা মোছলমানদের ধরে ধবে মারছে, আর এ বাড়িতে 
আমরা একটা হিদুকে খাইয়ে দাইয়ে পুষছি। মালিকের যে কী মর্জি! আমার ইচ্ছে করে তোমার 
খাবার মধ্যে জহর মিশিয়ে দিই ! 

ভরত এক টুকরো রুটি মুখে তুলতে গিয়েও বলে, সত্যি মিশিয়ে দিয়েছেন নাকি ? 

সেলিনা তখন হেসে কুটিকুটি হয়। তারপর হঠাৎ হাসি থামিয়ে বলে, আহা রে, যে-সব 
মানুষগুলো মরে, তাদের মায়েদের কত কষ্ট । তোমাকে মারলে তোমার মা কেদে কেদে কত ডাকবে 
তোমাকে ! তোমার জরু-বাচ্চারা কোথায় ? 

ভরতের সেরকম কেউ নেই শুনে সে থুতনিতে আঙুল দিয়ে বলে, ও মা, এত বয়েসেও শাদি 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করোনি £ তোমার মায়েব তো তা হলে কষ্টের শেষ নেই ! 

ভরতের কল্পিত মায়ের কথা চিন্তা করে সেলিনার চোখ ছলছলিয়ে আসে । 

ভরত ভাবে, সেলিনার মতন মেয়ে তো সব জাতেই আছে, তবু ধর্মের এত তফাত কেন? 
ইংরেজ সরকার পুলিশ নামিয়ে তিনদিনের মধ্যে ঠাণ্ডা করে দিল দাঙ্গা । উপদ্রত এলাকায় 
বসানো হল পিটুনি কর । কলকাতার ইংরিজি কাগজগুলো বিদ্রুপ করে লিখল, হিন্দু ও মুসলমানরা 
বর্বরের মতন নিজেদেব মধ্যে মারামারি করে । ইংরেজ শাসন এ দেশের পক্ষে যে কতখানি 
প্রয়োজনীয় তা আর একবার প্রমাণিত হল | 

মিজাঁ খোদাবক্স ব্যস্ত ছিলেন, তিনি একবার করে শুধু উকি দিয়ে ভরতের খবর নিয়ে গেছেন । 
তাঁর সঙ্গে ভরতের বিশেষ কথা হয়নি । তবে, ভরত বিদায় নেবার সময় তিনি যে কথাগুলো 
বললেন, তা দাগ কেটে গেল ভরতের মনে । 

তিনি বললেন, এ দাঙ্গায় মুসলমান মরেছে, হিন্দুও মরেছে। কিন্তু দাঙ্গা বাধাবার জন্য হিন্দুরাই 
দায়ী । আমি গো-মাংস খাই না, আমার পরিবারের কেউ খায় না। কিন্ত গোরু-কোরবানি নিষিদ্ধ 
করার জন্য হিন্দুদের যে উৎসাহ, তা এ দেশের সর্বনাশ ডেকে আনবে ! এ আঘাত প্রত্যেক 
মুসলমানের ওপর আঘাত | কংগ্রেস থেকে সরকারের সব কাজে এ দেশের লোকদের প্রতিনিধিত্ব 
দাবি করা হচ্ছে । আইন সভায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রতিনিধিত্ব পেতেও শুরু করেছে, কিন্তু 
তারা কাবা ? হিন্দুরাই শিক্ষাদীক্ষায় বেশি অগ্রসর, তারাই বেশি সুযোগ পাচ্ছে । এতকাল হিন্দুদের 
হাতে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা পেয়েই যদি তারা মুসলমানদের অধিকার খর্ব করতে শুরু করে, 
তা হলে মুসলমানরা তা মানবে কেন ? গোরক্ষা হল মুসলমানদের ওপর সেই জুলুমের প্রথম চিহ্ন । 

বিষুকান্ত সহায়ের বাড়িতে পণ্ডিতজির মুখে ভরত যে-কথা শুনেছিল, সেটা তার বলার ইচ্ছে 
হয়েছিল একবার । হিন্দু আর মুসলমান হাতে হাত মিলিয়ে কিছুদিনের জন্য অন্তত গোরু-কাটা বন্ধ 
করে ইংরেজদের জব্দ করতে পারে না ? তারপরেই তার মনে পড়ল, মির্জা খোদাবক্স ইংরেজ 
সরকারের পুলিশ, তাঁর কাছে ইংরেজ-বিরোধী কোনও কথা বলা সঙ্গত হবে না। 

মিজাঁ বক্স সাহেব এর পরে আর একটি মোক্ষম কথা বললেন । তিনি বললেন, হিন্দুদের আর 
কোনও দেশ নেই, মুসলমান আছে সারা দুনিয়ায় । মুসলমান কখনও শুধু ভারতীয় হবে না, সে অন্য 
দেশের মুসলমানের সঙ্গে ভাই-বেরাদরি ছাড়বে না কিছুতেই । হিন্দুরা সারা ভারতকে এখন এককাট্টা 
করতে চায়, তাতে তাদের লাভ আছে, সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা ক্ষমতা দখল করতে পারবে । 
মুসলমান তা মানবে কেন ? সারা ভারত যত এক হতে চাইবে, তত বিচ্ছিন্নতা বাড়বে, দুই সম্প্রদায় 
তত দূরে সরে যাবে, এই আমি বলে রাখলাম ! 


১২ 


কটক শহরে ভরতের বাসা-বাড়ির খুব কাছেই থাকেন এক বিশিষ্ট বাঙালি দম্পতি । বিহারীলাল 
গুপ্ত এখানকার ডিস্ট্রিক্ট জজ, শহরের সবাই তাঁকে মান্য করে । এত বড় পদাধিকারী হয়েও 
বিহারীলাল নিজেকে আড়ালে সরিয়ে রাখেন না, তিনি অতিথি বৎসল, প্রায়ই তাঁর বাড়িতে সান্ধ্য 
আসর বসে, গান-বাজনা হয় । অনেককেই তিনি আমন্ত্রণ জানান, শুধু কোনও উকিল-মোক্তারের 
সঙ্গে তিনি বাড়িতে দেখা করেন না। আদালত থেকে ফেরার পর আর আইনের কচকচি তাঁর 
একেবারেই পছন্দ নয় । 

বিহারীলালের স্ত্রী সৌদামিনী অতি ন্নেহশীলা রমণী । বাড়িতে বাবুর্চি ও দাস-দাসীর অভাব নেই, 


১ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তবু তিনি প্রায় প্রতিদিনই নিজের হাতে কিছু না কিছু রান্না করেন এবং অতিথিদের ডেকে খাওয়ান । 
মানুষকে নিজের হাতে কিছু খাইয়ে তাঁর ভারী তৃপ্তি হয়। তাঁর পাতলা ছোটখাটো চেহারা, নিজে 
খুবই কম খান, কিন্তু অন্যদের খাবার জন্য বারবার জোর করেন। শুধু মানুষদের নন, 
পশু-পাখিদেরও খাওয়ান তিনি । ভোরবেলা উঠে ছোলা ছড়িয়ে দেন পায়রাদের জন্য । বাগানে 
একটি পোষা হরিণকে তিনি নিজের হাতে ঘাস খাওয়ান । এমনকী সহিসরা যখন ঘোড়াদের 
খড়-বিচালি খেতে দেয়, তিনি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন । 

বিহারীলাল এবং সৌদামিনী ব্রাহ্ম এবং কলকাতার ঠাকুর পরিবারের সঙ্গে বিশেষ পরিচিত । 
সৌদামিনী এক সময় স্বর্ণকুমারী দেবীর বাড়িতে “সখি সমিতি'র সঙ্গে যুক্ত ছিলেন, কটকে এসেও 
স্থানীয় মেয়েদের নিয়ে একটি সমিতি গড়েছেন । তিনি মেয়েদের লেখাপড়া শেখা, গান-বাজনা, 
সুচিশিল্প, ছবি আঁকার উৎসাহ দেন। তাঁর ব্যবহারে এমন একটা সহজ স্বাভাবিকতা আছে, যা 
সকলকেই আকৃষ্ট করে । নারী-পুরুষের ভেদাভেদ তিনি একেবারেই মানেন না, তাঁর বাড়িতে যে-সব 
মেয়েরা আসে তারা যদি পুরুষদের সামনে ঘোমটায় মুখ ঢেকে, মাথা নিচু করে মাটির দিকে চেয়ে 
থাকে, তিনি তাদের ধমক দিয়ে বলেন, হ্যা রে, তোরা কি মাটির পুতুল, কথা বলতে পারিস না? 
পুরুষ মানুষদের মুখ দেখাবি না, তা হলে ভগবান তোদের এত সুন্দর মুখ দিয়েছেন কেন? 

ভরতের মতন একজন সাধারণ ব্যাঙ্ক-কর্মচারীও এ বাড়িতে আমন্ত্রণ পায় । তার কারণ এই নয় 
যে সে প্রতিবেশী ও বাঙালি, এই গুপ্ত দম্পতি বাঙালি-অবাঙালির কোনও ভেদ মানেন না, উড়িষ্যার 
অনেক গণামান্য ব্যক্তি এখানে নিয়মিত আসেন, বেশির ভাগ ওড়িয়া মহিলাই সৌদামিনীর সখি 
সমিতির সদস্যা ৷ 

এ বাড়ির লোহার গেটের সামনে দিয়ে ভরতকে যাতায়াত করতে হয়, বিহারীলাল নিজে একদিন 
ভরতকে ডেকে আলাপ করেছিলেন। ভেতরে এনে বসাবার পর যথারীতি সৌদামিনী এক থালা 
ভর্তি খাবার দিয়েছিলেন এবং খুঁটিনাটি প্রশ্ন করেছিলেন । এখন ভরত দৃ'তিনদিন না এলে সৌদামিনী 
হঠাৎ ভরতের ক্ষুদ্র একতলা বাড়িটিতে হানা দেন, তার রান্নাঘরে উঁকি মারেন, সারাদিন সে কী কী 
খেয়েছে তার ফিরিস্তি শুনে শিউরে উঠে বলেন, এই খেয়ে মানুষ বাঁচে ? জোয়ান ছেলে, 
বিদেশ-বিভুঁয়ে একা পড়ে থাকা, কেউ দেখার নেই... | 

চতুর্ভজ নামে একটি লোককে রেখেছে ভরত, সে তার গৃহস্থালি সামলায় ও রান্না করে দেয় । 
নামের সঙ্গে তার স্বভাবের বড়ই অমিল । একটা ভুজও নাড়াচাড়া করতে তার খুবই আলস্য, এবং সে 
রান্নাটা খুবই খারাপ করে । সে সর্বক্ষণ শুয়ে থাকতে ভালবাসে । তবে তার প্রধান যোগ্যতা এই, সে 
চোর নয় । 

জজসাহেবের পত্নী ভরতের বাড়ির অন্ধকার, স্যাঁতসেঁতে রান্নাঘরে ঢুকে চতুর্ভুজকে রান্না শেখাবার 
চেষ্টায় গলদঘর্ম হন, তারপর হাল ছেড়ে দিয়ে আদেশ করেন, চলো, আমার বাড়ি থেকে খাবার নিয়ে 


চলো! 

ভরতের আপত্তি তিনি কিছুতেই শোনেন না । তাঁর এই স্নেহের অত্যাচার ভরতকে মেনে নিতেই 
হয় । 

ভরত সম্পর্কে দুটি কৌতূহল এই গুপ্ত-দম্পতির এখনও মেটেনি। কলকাতার প্রেসিডেন্সি 
কলেজের ভাল ছাত্র হয়েও ভরত কেন এই কটক শহরে একটা ব্যাঙ্কের চাকরি করতে এল ? এবং 
শিক্ষিত যুবক হয়েও সে কেন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেনি ? 

এ দুটি প্রশ্নেই ভরত ঠিক সন্তোষজনক উত্তর দিতে পারেনি । সে সুকৌশলে এড়িয়ে যায় । 

বিহারীলালের বাড়িতে মাঝেমাবেই প্রার্থনা সভা হয়, উড়িষ্যার অনেক শিক্ষিত ব্যক্তিই ব্রাহ্ম ধর্মে 
দীক্ষিত হয়েছেন, এবং যেন সেই ধর্মের অঙ্গ হিসেবেই তাঁরা বাংলায় কথা বলেন, বাংলা গান 
করেন । ভরত সেই সব সভার এক কোণে বসে থাকে এবং ওড়িয়া ভদ্রলোকদের কৌতূহলের সঙ্গে 
লক্ষ করে। এই গৃহে বাঙালি-ওড়িয়াদের একাত্মতা কিছুটা বিস্ময়করই বটে । 

কারণ, ভরত জানে, সে তার কর্মস্থলে এবং হাটে-বাজারে ঘুরে দেখেছে, বাঙালিদের প্রতি ওড়িয়া 

৮৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভদ্রলোকদের বেশ বিদ্বেষের ভাব আছে । বাঙালিরাই তার জন্য অনেকাংশে দায়ি | 

উড়িষ্যা নামে কোনও আলাদা রাজ্য নেই, তা বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত । সেটা ইংরেজরা 
করেছে প্রশাসনিক কারণে, কিন্তু বাঙালিরা মনে করে, উড়িষ্যা যেন বাংলারই একটা অংশ। 
ওডিয়াদের নিজস্ব ভাষার কোনও মযা্দা নেই। সর্বত্র বাংলা ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে । সব 
স্কুল-কলেজে বাংলা পড়ানো হয়, অধিকাংশ শিক্ষক, এমনকী প্রধান শিক্ষকরাও বাঙালি । 
উকিল-ব্যারিস্টার-জজ-ম্যাজিস্ট্রেট-ডাক্তারদের মধ্যেও বাঙালির সংখ্যা প্রচুর । অনেক জমিদারিও 
বাঙালিদের । এই বাঙালি-প্রভুত্বের বিরুদ্ধে ওডিয়াদের ক্ষোভ জমছে দিন দিন । তারা যত শিক্ষিত 
হচ্ছে, ততই নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে মযদাবোধ জাগছে, বাংলা ভাষা-সংস্কৃতির চাপে সেই 
মযাঁদা হারাতে তারা কিছুতেই রাজি নয় । 

অবশ্য উড়িষ্যার কিছু কিছু লেখক প্রথমে বাংলা ভাষাতে সাহিত্য শুরু করেছিলেন, বাংলা 
সংস্কৃতিকে গ্রহণ করে তাঁরা বাঙালিদের সমকক্ষ হতে চেষ্টা করেছিলেন । কিছুদিনের মধ্যেই তাঁরা 
নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের ভাষায় ফিরে এসেছেন । 

বিহারীলালের বাড়ির আসরে প্রায়ই আসেন মধুসূদন রাও, তিনি উড়িষ্যার একজন গণ্যমান্য 
কবি। তিনি বাংলাতেও কবিতা লিখেছেন, কলকাতার পত্রিকায় ছাপাও হয়েছে। মধুসুদন রাও 
নির্বিবাদী শাস্তশীল মানুষ, কিন্তু ফকিরমোহন সেনাপতি নামে আর একজন লেখকের সঙ্গে ভরতের 
আলাপ হয়েছে, তিনি অত্যন্ত উগ্র ধরনের । ভরতের ব্যাঙ্কের হেড ক্লার্কের সঙ্গে তাঁর বন্ধুত্ব আছে। 
তিনি কেওনঝর স্টেটের ম্যানেজার, মধ্যে মধ্যে কটকে আসেন, তখন ব্যাঙ্কে কিছুক্ষণ আড্ডা দিয়ে 
যান । তিনি হাসতে হাসতে এমন সব গল্প বলেন, যার মধ্যে তীব্র বিদূপ আর রাগ ঝকঝক করে | 

একদিন তিনি বলেছিলেন, তাঁর অল্প বয়েসের এক কাহিনী । বালেশ্বর জেলায় গভর্নমেন্ট স্কুলে 
একজন শিক্ষক ছিলেন কাস্তিচন্দ্র ভট্টাচার্য, তিনি পড়াতেন ওড়িয়া আর সংস্কৃত। সে ভদ্রলোক 
ওড়িয়া ভাষা পড়তে পারতেন মোটামুটি, কিন্তু উচ্চারণ করতে পারতেন না একেবারেই । ওড়িয়া 
ভাষার ন এবং ণ-এর উচ্চারণ আলাদা, বাঙালিরা মূর্ধ ণ-এর উচ্চারণ জানেই না। ওড়িয়াতে ল-এর 
উচ্চারণও অন্যরকম | ভটচার্ষিমশাই এমন বিকৃত উচ্চারণ করেন যে তা হাসির উদ্রেক করে । তিনি 
‘হে বালকগণ এর বদলে বলেন “হে বাড়ক্‌ গনো”, তা শুনে ছাত্ররা হেসে গড়াগড়ি যায় । 

ছাত্রদের হাসি থামানো যাচ্ছে না দেখে ভট্টচার্যিমশাই এক বুদ্ধি বার করলেন । একদিন তিনি 
বলেই ফেললেন, আরে বাপু, ওড়িয়া তো আর আলাদা ভাষা কিছু নয়, বাংলারই বিকৃতি মাত্র, তা 
হলে আর ওড়িয়া ভাষা পড়ার দরকার কী ? 

তিনি ঝটপট একটা পুস্তিকা লিখে ফেললেন, ‘ওড়িয়া স্বতন্ত্র ভাষা নয়’ । হেডমাস্টারও বাঙালি, 
তিনি সেই পুস্তিকাখানি জুড়ে দিয়ে একটা রিপোর্ট পাঠালেন ইনস্পেক্টরের কাছে । সেই সময়ে স্কুল 
বিভাগের ইনস্পেক্টর যদিও সাহেব, কিন্তু তার অফিস মেদিনীপুরে এবং সেখানকার সব কর্মচারীই 
বাঙালি । সবাই মিলে সাহেবকে এমনভাবে বোঝাল ' যে সাহেব এক সার্কুলার দিয়ে দিল, বালেশ্বর 
গভর্নমেন্ট স্কুলে শুধু সংস্কৃত আর বাংলা পড়ালেই চলবে, ওড়িয়া পড়াবার দরকার নেই। উড়িষ্যার 
শিক্ষা বিভাগে উচ্চপদস্থ সব কর্মচারীই বাঙালি, সবাই বলল, ঠিক ঠিক । শুধু সরকারি স্কুলে কেন, 
সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও ওড়িয়া ভাষা তুলে দেওয়া হোক । 

এইভাবে ওড়িয়া ছাত্র-ছাত্রীদের তাদের মাতৃভাষায় শিক্ষা থেকে বঞ্চিত করার চক্রান্ত চলেছিল । 

ছাত্ররাও তখন এর প্রতিবাদ করেনি । কারণ ওড়িয়া ভাষা তখন দ্বিতীয় ভাষা হিসেবেও 
বাধ্যতামূলক ছিল না। পাস করার কোনও কড়াকড়ি নেই, তা বলে আর শুধু শুধু পড়তে যাওয়া 
কেন? 

ফকিরমোহনই তখন কিছু লোককে বুঝিয়ে বিভিন্ন জায়গায় সভা করে এর প্রতিবাদ জানাতে 
আরম্ভ করেন । 

এই কাহিনী বলার সময় হঠাৎ এক সময় থেমে গিয়ে তিনি ভরতের দিকে তাকিয়ে বলেছিলেন, 
ওহে, তা বলে সব বাঙালির নামেই আমি দোষ দিচ্ছি না। দৈত্যকুলেও প্রহ্লাদ জন্মায় । এই 


7 দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


উড়িষ্যাতেই এমন বাঙালিও আছেন, যাঁদের উদ্দেশে আমি শত সহত্র প্রণিপাত করি । যেমন বাবু 
গৌরীশঙ্কর রায় । তিনি ‘উৎকল দীপিকা’ নামে পত্রিকা বার করেছেন, সেখানে প্রতি সপ্তাহে 
আমাদের ভাষার সমর্থনে প্রবন্ধ বার করতেন । অতি যুক্তিপূর্ণ সে সব প্রবন্ধ । তিনি আমাদের 
চেয়েও অনেক জোরাল ভাষায় আমাদের ভাষার পক্ষ নিয়ে লিখেছেন । তাঁর ভাই রামশক্কর রায় 
ওড়িয়া ভাষায় নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন ! 

উড়িষ্যার মানুষজনকে ভরতের বেশ ভাল লাগে । বেশির ভাগ মানুষই অতিথিপরায়ণ এবং 
ব্যবহারে আত্তরিক । ভরত সবাইকে কথায় কথায় জানিয়ে দেয়, তার জন্ম আসামে | স্থানীয় 
প্রতিপত্তিশালী বাঙালিরা যখন ওড়িয়াদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তখন ভরত মানুষের চরিত্রের 
একটা বিচিত্র দিক দেখতে পায় । 

শাসক ইংরেজরা এ দেশের মানুষদের অপমান করে কথায় কথায় । বাঁদর কুকুর এসব বলতেও 
ছাড়ে না। বাঙালিরা অন্যদের তুলনায় শিক্ষা-দীক্ষায় যতই এগিয়ে থাকুক, তবু তারা ইংরেজদের 
কাছে অনুগ্রহ-ভিখারি । ইংরেজরা অপমান করলে তারা গায়ে মাখে না, লাথি মারলেও হে-হে করে 
হাসে । সেই বাঙালিরাই আবার নিজের দেশের মানুষদের তুচ্ছ-তাচ্ছিল্য করে যখন তখন । এমন 
ভাব দেখায়, যেন তারা সকলের চেয়ে উঁচুতে । যে-বাড়িতে অনেক দাস-দাসী, সেখানে পুরনো 
ভূত্যেরা প্রভুর সামনে হাত-জোড় করে তোষামোদ করে, প্রভু লাথি কষালেও সেটাকে মনে করে 
অনুগ্রহ, আবার সেই ভূত্যরাই নতুন ভূত্যদের দেখলে দাঁত খিচোয়, লাথি-ঝাঁটা মারে । 
উড়িষাবাসীদের ভবত নিজের আত্মীয়ের মতন মনে করে। এটা যে ভূমিসৃতার দেশ । 
ভূমিসৃতার সন্ধানেই তো সে সাত বছর আগে বাংলা ছেড়ে এতদূরে এসেছিল । কলকাতায় তন্নতন্ন 
কবে খুঁজেও ভূমিসূতার সন্ধান না পেয়ে সে ভেবেছিল, হয়তো রাগে-অভিমানে ভূমিসৃতা ফিরে গেছে 
উড়িষ্যায় । 

কিন্তু এখানেই বা কোথায় তাকে খুঁজে পাবে ভরত । সে তো বাড়ি বাড়ি ঢুকে দেখতে পারে না ! 
কয়েক মাস ধরে কটক. পুরী, বালেশ্বর এই সব জায়গায় ঘুরেছে। শেষপর্যন্ত সে ক্লান্ত, রিক্ত, ক্ষুধার্ত 
অবস্থায় পুবীর মন্দিরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল । কেউ তাকে তোলেনি, কেউ তার দিকে 
সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি । মন্দিরের সামনে কত অনাথ-আতুর কুষ্ঠরোগী-পাগল থাকে, কে 
কার দিকে তাকায় ! দু' চারজন পুণ্য সঞ্চয়কারী তার অজ্ঞান অবস্থাটাকে ভিক্ষের নতুন ঢং ভেবে 
একটা-দুটো পয়সা ছুড়ে দিয়ে গেছে । 

ভিক্ষেটাকেই জীবিকা করতে হয়নি অবশ্য । নিছক বেঁচে থাকার জন্য সে পোস্ট অফিসের 
সামনে গিয়ে বসে থাকত, লোকের মানি অডরি ফর্ম লিখে দিয়ে একটা .করে পয়সা নিত। 
কলকাতার তুলনায় এ অতি শস্তার দেশ, দিনে দশ-বারো পয়সা উপার্জন করলে দিব্যি দুঁবেলার 
আহার জোটানো যায় ৷ মন্দিরের চাতালে শুয়ে থাকার কোনও নিষেধ নেই। 

ভোজনং যত্রতত্র, শয়নং হট্টমন্দিরে । এইভাবে চলেছিল এক বছর । কলকাতায় না গিয়ে সে 
পুরীতেই পড়ে রইল এই আশায় যে, দৈবাৎ তো ভূমিসুতার সঙ্গে দেখা হয়েও যেতে পারে ! কত 
মানুষই তো জগন্নাথ মন্দিরে পূজা দিতে আসে । ভূমিসৃতার যদি ইতিমধ্যে অন্য কারুর সঙ্গে বিয়ে 
হয়ে যায়, তাতেও দুঃখ নেই ভরতের। সে শুধু ভূমিসৃতার কাছে একবার ক্ষমা চাইতে চায় । 
ভূমিসৃতার মর্মে গভীর আঘাত দিয়েছে সে, নিজে পুরুষ হয়ে সে পৌরুষের মযদা রাখেনি । 
ভূমিসৃতাকে সে নিজের জীবনসঙ্গিনী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েও সে তাকে তুলে দিতে 
চেয়েছিল শশিভৃঁষণের হাতে । এ কি কোনও পুরুষ মানুষের কাজ ! কিন্তু তখন যে ভরতের মাথার 
ঠিক ছিল না। ভূমিসৃতার কাছে একবার অন্তত ক্ষমা চাইতে না পারলে সে কিছুতেই শাস্তি পাবে 
না। 

কিন্তু দেখা হল না এত প্রতীক্ষার পরেও । 

পুরীতেই এক ভদ্রলোক তাকে ব্যাঙ্কের চাকরির প্রস্তাব দেয় । শুধুমাত্র ভরতের হাতের লেখা 
দেখেই তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন । এমন পাকা যার ইংরিজি লেখা, রিনি 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কাজ করে ? কটকে নতুন ব্যাঙ্ক খোলা হচ্ছে, ইংরিজি জানা লোক দরকার, মোটামুটি স্কুল-পাস হলেই 
চলে, হাতের লেখাটি ভাল হওয়া চাই । কলকাতায় আর ফিরবেই না, ভরত ঠিক করে ফেলেছিল, 
তাই সে চাকরিটা নিয়ে নিল । 

এই ক'বছরেই চাকরিতে তার বেশ উন্নতি হয়েছে, সে এখন প্রধান হিসাব-রক্ষক । কটকে বেশ 
কিছু লোকের সঙ্গে পরিচয়ও হয়েছে তার । গুপ্তদের বাড়িতে সান্ধ্য আসরে তার যোগ দিতে ভাল 
লাগে। বিহারীলাল যদিও ইংরেজদের মন জুগিয়ে চলেন, কিন্ত উড়িষ্যার সাধারণ মানুষদের প্রতি 
তাচ্ছিল্য দেখান না । তিনি অন্য বাঙালিদের মতন নন । 

বিহারীলাল ও সৌদামিনী মাঝে মাঝে ভরতের ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেবার ব্যাপারে ইঙ্গিত করেন, 
ভরত গা করে না। ধর্ম সম্পর্কে তার আকর্ষণই নেই, সুতরাং এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণের 
যৌক্তিকতা খুঁজে পায় না সে। ছোটবেলায় সে শশিভিষণের সঙ্গে একবার ডাক্তার মহেন্দ্রলাল 
সরকারের চেম্বারে গিয়েছিল । তিনি ভরতকে বলেছিলেন, এই ছোঁড়া, সব সময় এইটা মনে মনে 
গুনগুন করবি, “পঞ্চভতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁদে” ! কী ভেবে মহেন্দ্রলাল এই কথাটা বলেছিলেন, 
তা ভরত জানে না। কিন্তু এই লাইনটা তার মনে গেঁথে গেছে । শরীরের ফাঁদ থেকে ব্রন্মেরও মুক্তি 
নেই ? তা হলে আর ব্রন্মের বন্দনা করা কেন ? 

ভরত পাটনা থেকে ফিরে আসার পর একদিন সৌদামিনী বললেন, ভরত, তুমি গান জান না? 
এবারের মাঘোৎসবে আমরা রবিবাবুর ‘বাল্মীকি প্রতিভা নাটক করব ঠিক করেছি। পুরুষ গায়কের 
বড় অভাব । তুমি গলা দাও না! 

ভরত লজ্জা পেয়ে প্রবল ভাবে মাথা নাড়ে । গান তার গলায় আসে না । প্রকাশো গান গাইবার 
তো প্রশ্নই ওঠে না। 

কিন্তু সৌদামিনী ছাড়বেন কেন ? তাঁর মাথায় যখন যে ঝোঁক চাপে, সেটা তিনি করবেনই। 
তিনি জোর করে ভরতকে এক দস্যুর ভূমিকায় রিহাসাঁলে বসালেন । গান শেখাবেন বিহারীলাল, 
তিনি নিজে অভিনয় করবেন না যদিও । জজ সাহেবের পক্ষে মঞ্চে অভিনয় মানায় না। ভরতের 
গলায় সুর ওঠে না, তবু বিহারীলালের অসীম ধৈর্য, তিনি শিখিয়েই ছাড়বেন । 

প্রথম কয়েকদিন না-না বললেও পরে ভরত বেশ মজা পেয়ে গেল । ১নং দস্যুর গান খুব সুরেলা 
না হলেও চলবে । সকাই মিলে মহড়া দেবার সময় বেশ হাসি-মস্করা হয়, এসব ভরতের পক্ষে নতুন 
অভিজ্ঞতা । 

নারী-ভূমিকায় স্থানীয় ডাক্তার ও মাস্টার মশাইয়ের দুটি বাঙালি মেয়ে পাওয়া গেছে, অন্যরা 
ওড়িয়া মেয়ে । সবাই বাংলা বেশ ভাল বলে। এদের মধ্যে এক বালিকা ও সরস্বতী, এই দুই 
ভূমিকায় যে মেয়েটি মহড়া দিচ্ছে, তার উচ্চারণ ও কণ্ঠস্বর দুইই চমৎকার । মেয়েটির নাম 
মহিলামণি । সে বালবিধবা । উড়িষ্যায় বিধবাবিবাহের চল হয়নি, নইলে তাকে রমণীরত্ুই বলা 
উচিত । সে কিছু লেখাপড়া শিখেছে, ব্যবহারেও বেশ সপ্রতিভ, শরীরে লাবণ্য আছে। মহিলামণি 
এখানকার সখি সমিতির সহকারি পরিচালিকা, সে এই গুপ্ত পরিবারেই দিনের অনেকখানি সময় 
কাটায় । সৌদামিনী তাকে নিজের কন্যার মতন ভালবাসেন । 

মহড়া দিতে দিতে বিহারীলাল বললেন, প্রথম আমি যখন ঠাকুর বাড়িতে এই নাটকের অভিনয় 
দেখি, তাতে সত্যেন্দ্রনাথ, রবিবাবু সবাই অভিনয় করেছিলেন । হিরোইন হয়েছিল সত্যেনবাবুর আর 
এক ভাইয়ের মেয়ে, তার নাম প্রতিভা, যেমন তার রূপ, তেমনই গানের গলা । সেই প্রতিভার 
নামেই তো বাল্মীকি প্রতিভা । সত্যি বলব, আমাদের মহিলামণি যেন সেই প্রতিভাকেও ছাড়িয়ে 
যাচ্ছে অভিনয়ে ! 

মহিলামণি হাসতে হাসতে মাথা দুলিয়ে বলে, মামাবাবু, আপনি অত বাড়িয়ে বললে কিন্তু পার্ট 
করব না। 

বিহারীলাল বলেন, না গো, আমি একটুও বাড়িয়ে বলছি না। তোমার মাসিমা সে অভিনয় 
দেখেননি, না হলে তিনিও স্বীকার করতেন । 


| দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দস্যুসদরি বাল্মীকির ভূমিকায় অভিনয় করছে সরকারি স্কুলের অঙ্কের মাস্টার হেরম্বচন্দ্র দাস। সে 
বলল, ইয়োর অনার, আমার পার্টটা সেই তুলনায় কেমন হচ্ছে বললেন না তো! 
বিহারীলাল বললেন, তোমারও বেশ ভালই হচ্ছে। কিন্তু সেদিনে বাল্ীকির ভূমিকায় 
নেমেছিলেন রবিবাবু । তাঁর সঙ্গে তো আর তোমার তুলনা করতে পারি না। তিনি যে সরস্বতীর 
বরপুত্র । 
কয়েকদিন পর রিহাসলে নতুন করে উৎসাহ সঞ্চারিত হল একটি সংবাদ শুনে । স্বয়ং নাট্যকার 
ববীন্দ্রবাবু শিগগিরই আসছেন কটকে ৷ বালিয়াতে ঠাকুরদের জমিদারি আছে, তিনি আসছেন সেই 
জমিদারি পরিদর্শনে । বিহারীবাবু সত্যেন্দ্রবাবুর বন্ধু, সেই সুবাদে রবীন্দ্রবাবু কটকে এসে এ বাড়িতে 
এসেই উঠবেন । 
নাট্কারকে এই গোষ্ঠীর অভিনয় দেখানো যাবে বলে দারুণ ভাবে রিহাসালি চলতে লাগল 
প্রতিদিন । ব্যাঙ্কের কাজকর্ম সেরে আসতে ভরতের এক একদিন একটু দেরি হয়ে যায়, তার জন্য সে 
সৌদামিনীর কাছে বকুনি খায় । বিহারীলালের তো কোনও অসুবিধে নেই তিনি পাঁচটা বাজতে না 
বাজতেই আদালতে শুনানি মুলতুবি করে চলে আসেন । হেরম্ব মাস্টারের চারটের সময় ছুটি হয়ে 
যায ! কিন্তু ভরতকে যে সব হিসেব বুঝিয়ে দিয়ে আসতে হয় । 
এরই মধ্যে একদিন ভরতের এক আশ্চর্য উপলব্ধি হল । মহিলামণি বলে যাচ্ছে সরস্বতীর পার্ট : 
দীনহীন বালিকার সাজে 
এসেছিনু এ ঘোর বন মাঝে 
গলাতে পাষাণ তোর মন 
কেন বৎস, শোন তাহা শোন । 
আমি বীণাপাণি, তোরে এসেছি শিখাতে গান... . 
বলতে বলতে মহিলামণি একদিকে মুখ ফেরাল, সঙ্গে সঙ্গে ভরতের বুকের মধ্যে ছলাৎ করে 
উঠল । অবিকল ভূমিসৃতার মতন তার মুখের পার্থরেখা ! 
মহিলামণিকে ভরত প্রা এক বছর ধরে দেখছে, তেমন সখ্য গড়ে না উঠলেও দুটি-একটি কথাও 
বলেছে । কখনও তো এমন মনে হয়নি ! আজ মনে হচ্ছে কেন ? তা হলে কি ভরত তার মুখের 
ঠিক এই ভঙ্গটি আগে কখনও দেখেনি ? 
ইচ্ছে কবে ভরত উঠে গিয়ে অন্য জায়গা থেকেও মহিলামণিকে ভাল করে লক্ষ করল । 
সামনাসামনি কোনও মিল নেই, ভূমিসৃতা আর মহিলামণিকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলেও কোনও 
মিল পাওয়া যাবে না। কিন্তু যেই সে ডান দিকে মুখ ফিরিয়ে দৃষ্টি নত করছে, অমনি তাকে 
ভূমিসৃতা বলে মনে হয । হ্যাঁ, কোনও ভুল নেই। 
তা হলে কি ভূমিসৃতাব সঙ্গে মহিলামণির কোনও আত্মীয়তা আছে? ওরা সম্পর্কে বোন হতে 
পারে । আপন বোন না হোক, মাসতুতো-পিসতুতো ভাইবোনের মধ্যেও অনেক সময় মুখের মিল 
থাকে । মহিলামণির কাছে ভূমিসতার সন্ধান পাওয়া যাবে? 
পরের দিনও ভরতের পৌছতে দেরি হল । সৌদামিনী কৃত্রিম তর্জন-গর্জন করতে লাগলেন তার 
ওপর । ভরত সেসব কিছু শুনল না। সে দেখল, ডান দিকে মুখ ফিরিয়ে মহিলামণি এক দৃষ্টিতে 
চেয়ে আছে তার দিকে | ঠিক যেন ভূমিসূতা তাকে কিছু বলছে নীরব ভাষায় । 


৯১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৩ 


অনেকদিন পর দুই বন্ধুতে দেখা । কলেজ জীবন থেকে বহুদূর সরে এসে দু'জনেই এখন 
প্রতিষ্ঠিত । দ্বারিকা এখন ছোটখাটো জমিদার, তবে খুলনা জেলায় সে তার জমিদারি সন্দর্শনে বছরে 
একবার, দু'বার যায় মাত্র, অধিকাংশ সময়েই কলকাতায় থাকে । দ্বারিকার সাহিত্য সাধনার শখ ছিল, 
সেইজন্য সে 'নবজ্যোতি” নামে একটি পত্রিকার মালিক হয়েছে, সেখানে সে অমিত্রাক্ষর ছন্দে নিজের 
কবিতা প্রকাশ করে | 

যাদুগোপালেরও উচ্চাকাঙ্ক্ষা মিটেছে অনেকখানি । সে বিলাতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিল 
ঠিকই, পাশ করে ফিরে এসে হাইকোর্টের সঙ্গে যুক্ত হয়েছে । ঠাকুরবাড়ির একটি কন্যাকে বিবাহের 
সাধও মিটেছে তার | রানি রাসমণির বাড়ির কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিয়ে সে এখন প্র্যাকটিস 
জমাতে ব্যস্ত । দ্বারিকানাথের তুলনায় যাদুগোপালেরই কবিত্ব শক্তি অনেক বেশি ছিল কিন্তু সে আর 
একেবারেই কবিতা রচনা করে না, আইনের কচকচির মধ্যে কবিতার স্থান কোথায় £ বন্ধুদের সঙ্গে 
রসালাপের সময় অবশ্য সে এখনও মাঝে মাঝে গান গেয়ে ওঠে । 

মেডিক্যাল কলেজের বিপরীত দিকে প্রতাপ চাটুজ্যের গলিতে বঙ্কিমচন্দ্র একটি বাড়ি করেছেন । 
সেই বাড়ির সদরের সামনে বিকেলবেলা দুই বন্ধু মুখোমুখি হয়ে গেল । শীতকাল শেষ হয়ে গিয়েও 
হঠাৎ ক'দিন আবার একটু ঠাণ্ডা পড়েছে । দ্বারিকানাথের তসরের পাঞ্জাবির ওপরে একটি বহুমূল্য 
কাশ্মীরি শাল জড়ানো । তার মুখে বেশ পুরুষ্টু গোঁফ | যাদুগোপালের অঙ্গে বিলাতি পোশাক । 

বঙ্কিমবাবু কয়েকদিন ধরে বেশ অসুস্থ, তাঁর বহু ভক্ত, বন্ধু ও শুভার্থীরা উদ্বিগ্ন হয়ে খবর নিতে 
এসেছে, বৈঠকখানা ও বাড়ির অন্দরে খুব ভিড় । 

কুশল আদান-প্রদানের পর যাদুগোপাল জিজ্ঞেস করল, কী রে দ্বারিকা, তুই কি তোর পত্রিকার 
জন্য লেখার তাগাদা দিতে এসেছিস নাকি ? অসুস্থ মানুষটাকেও ছাডবি না ! 

দ্বারিকা শুষ্ক মুখে বলল, নারে ভাই, উনি অনেকদিনই লেখা ছেড়ে দিয়েছেন জানিস না ? আমার 
কাগজে উনি একটাও লেখা দেননি ! 

যাদুগোপাল বলল, তোকে উনি কত ন্নেহ করতেন, ছাত্র বয়েস থেকেই তোর এখানে যাতায়াত 
ছিল, তবু তোকে লেখা দেননি । 

দ্বারিকা বলল, আবে আমি তো কোন ছাড় । চাকরি থেকে রিটায়ার করার পর উনি একটাও 
উপন্যাস লিখলেন ? কত জন পীড়াপীড়ি করেছেন । ‘জন্মভূমি’ পত্রিকার সম্পাদক ওঁকে একটি 
নতুন উপন্যাসের জন্য পাঁচশো টাকা দিতে চেয়েছিলেন । আমি সেদিন উপস্থিত ছিলাম । বঙ্কিমবাবু 
অরাজি হওয়ায় সেই সম্পাদক আরও টাকা বাড়াতে চাইলেন | কিন্তু ওঁর সেই এক গোঁ, গড়গড়ার 
নল টানতে টানতে বলতে লাগলেন, না, আমার দ্বারা হবে না। 

যাদুগোপাল বলল, পাঁচশো টাকা তো কম নয়। এর আগে অত টাকা কেউ দিয়েছে উপন্যাসের 
জন্য ? 

দ্বারিকা বলল, পাঁচশো কী বলছিস। 'জন্মভূমির সম্পাদক চলে যাবার পর আমি বললাম, 
জ্যাঠামশাই, আপনাকে আমি এক হাজার টাকা দেব । প্রাচীন ভারত নিয়ে একটা উপন্যাস লেখার 
কথা আপনি এক সময় বলতেন, সেটা লিখে দিন, তাতে আমার কাগজ দাঁড়িয়ে যাবে । উনি কী 
উত্তর দিলেন জানিস ? সেই একই ভাবে গড়গড়ার নল মুখে দিয়ে টানতে টানতে বললেন, দ্বারিকা, 
তুই যদি কালীঘাটে নিয়ে গিয়ে আমাকে বলি দিতে চাস, তাতেও রাজি আছি । কিন্তু আমাকে আর 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লিখতে বলিস না ! 

যাদুগোপাল বলল, বয়েস তো ওঁর বেশি নয়, পঞ্চানন ছাপ্লান্ন হবে বোধহয়, এর মধ্যেই সাহিত্য 
সম্বাট অবসর নিতে চাইলেন কেন ? রাজা-বাদশারা তো কেউ অবসর নিতে চান না? 

দ্বারিকা বলল, ওঁর মন ভেঙে গেছে। স্বর্ণকুমারী দেবী কতবার এসেছেন, গুর নাতিদের জন্য কত 
খেলনা দিয়েছেন, তবু “ভারতী"র জন্য লেখা পাননি । রবিবাবু এসেছেন “সাধনা'র জন্য, সুরেশ 
সমাজপতি এসেছেন “সাহিত্য পত্রিকার জন্য । এমনকী বঙ্কিমবাবুর বেয়াই দামোদরবাবু কত 
ঝুলোঝুলি করেছেন 'নব্যভারতে” একটা কিছু লেখার জন্য, সবাইকেই উনি বলেছেন, আমি আর 
পেরে উঠব না। ওর মেয়ের মৃত্যুর পরই উনি যেন গুটিয়ে নিয়েছেন নিজেকে । 

যাদুগোপাল বলল, ওঁর ছোটমেয়ে উৎপলকুমারী আত্মহত্যা করেছে শুনেছি । ভেরি স্যাড ! 

দ্বারিকা গলা নামিয়ে ফিসফিস করে বলল, আত্মহত্যা নয়। ভেতরের খবর তো সব আমি 
জানি । আরও জঘন্য, আরও কুৎসিত ব্যাপার ! ওঁর জামাই মতীন্দ্রটা তো একটা নরপশু | মদ, 
জুয়া, গাঁজা, পরদার গমন, কোনও গুণেরই ঘাটতি নেই । ওর নজর আবার গেরস্থ ঘরের বউদের 
দিকে । বন্ধু বান্ধবও জুটেছে সেই রকম, টাকা উড়িয়েছে দু'হাতে | উৎপলার কাছে বারো হাজার 
টাকার গয়না ছিল, মতীন বারবার সেই গয়নাগুলো চাইত । উৎপলা দেবে কেন, ওই গয়নাই তো 
তার শেষ সম্বল । মতীন তখন করল কী এক বদ বন্ধুর সঙ্গে মতলব এঁটে ডাক্তারের কাছ থেকে বিষ 
নিয়ে এল, ওষুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিল বউকে । ভেবেছিল, বউ অজ্ঞান হয়ে গেলে গয়নাগুলো 
নিয়ে চম্পট দেবে | বিষ খেয়ে উৎপলা মরেই গেল দেখে মতীন তখন তার গলায় কাপড় বেঁধে 
কড়িকাঠে টাঙিয়ে দেয় । তাইতে লোক প্রথমে ভেবেছিল আত্মহত্যা । পরে মেয়েটার শরীর কেটে 
কুটে পোস্ট মর্টেমে বিষ পাওয়া গেছে। 

যাদুগোপাল বলল, কিন্তু আদালতের রায়ে তো আত্মহত্যাই বলেছে ? ্‌ 

দ্বারিকা বলল, মেয়ে যখন মারাই গেছে, তখন আর পরিবারের কুৎসা বাইরে ছড়াতে চান নি 
বঙ্কিমবাবু। আদালতে কেস কনটেস্ট করেননি । মতীনের ঠাকুদার্ড নাতিকে বাঁচাবার জন্য 


যাদুগোপাল অস্ফুট স্বরে বলল, কুন্দনন্দিনী ! 

দ্বারিকা বলল সেই কথাই মনে পড়ে, তাই না? উনি নিজেও আফশোস করে অনেকবার 
বলেছেন, আমি কুন্দনন্দিনীকে বিষ খাইয়ে মেরেছি, আর আমার অদৃষ্টেই আমার নিজের মেয়ে বিষ 
খেয়ে মরল। দ্যাখ যাদু, এতবড় একজন লেখক, আরও কত কিছু লিখতে পারতেন, কিন্ত জীবন 
থেকে শাস্তিটাই চলে গেল । কিছুদিন ধরেই বলতে শুরু করেছেন, উনি আর বাঁচবেন না, বাঁচতে চান 
না। কত লোক ওঁর মনে আঘাত দিয়েছে । নিজের পৈতৃক ভিটে কাঁঠালপাড়াতেও আর যেতে চান 
না। রাগ করে বলেছেন, ওখানে আর পা দেব না। দাদারা ভাল ব্যবহার করেননি, নিজের 
উপার্জনের টাকায় দাদাদের সংসার বহুকাল টেনেছেন, তবু কৃতজ্ঞতা বলে কোনও বস্তু নেই। 
সঞ্জীবচন্দ্রের ছেলেটি তো ওঁকে জ্বালিয়েছে সারাজীবন । নৈহাটির ভট্টাচার্যিরা ওঁর পেছনে 
লেগেছিল । এক ব্যাটা ভট্টাচার্যি তো সামান্য এক টুকরো জমির জন্য মামলা করে প্রমাণ করতে 
চেয়েছিল যে বঙ্কিমবাবু একজন ঠক, প্রতারক ! এক সবের জন্যই তো মন ভেঙে গেছে। 

যাদুগোপাল বলল, আমি লোকমুখে শুনেছি, উনি ইদানীং অনেককে বলতেন ধর্ম অনুশীলন করে 
ধর্ম প্রচারই ওঁর এখন প্রধান কাজ | সেই ধর্ম ও ওকে শাস্তি দিতে পারল না । দ্বারিকা, আমি একটা 
কাজে এসেছি, তোকে একটু সাহায্য করতে হবে । ইংলন্ড প্রবাসী আমার গুটিকতক বন্ধু বঙ্কিমবাবুর 
উপন্যাস ইংরাজিতে অনুবাদ করে সেখানে প্রকাশ করতে চায় । আমাদের দেশে যে কত উৎকৃষ্ট 
সাহিত্য রচিত হয়েছে, তা ইংরেজরা পড়ুক, এই ওদের উদ্দেশ্য । লেখকের তো অনুমতি চাই। 
আমি যখন বঙ্কিমবাবুকে বলব, তুই পাশে থাকবি । 

দ্বারিকা বলল, অনুমতি পাবি না । 

যাদুগোপাল বিস্মিত হয়ে বলল, কেন ? এতে তো ওঁর কোনও পরিশ্রম নেই, অন্য লোকে অনুবাদ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম i 


করবে, উনি শুধু সম্মতি জানাবেন । কিছু টাকাও পাবেন । 

দ্বারিকা বলল, জানিস তো মানুষটা কেমন জেদি ! কিছুদিন ধরে ওর ধারণা হয়েছে, সাহেবরা ওর 
লেখা অনুবাদ হলেও পড়তে চাইবে না, পড়লেও বুঝবে না । এর আগে দু'একজন অনুমতি চেয়েছে, 
উনি রাজি হননি । উনি নিজে 'দেবী চৌধুরানী” অনুবাদ করেছিলেন, এখন সে পাণ্ডুলিপি ফেলে 
রেখেছেন, আর ছাপতে চান না । 

যাদুগোপাল বলল, ইংলন্ডে প্রকাশক পাওয়া শক্ত । আমার বন্ধুরা নিজেদের খরচে ছাপবে 
বলেছে। 

দ্বারিকা বলল, তা হোক না। সাহেবদের পড়াবার ব্যাপারে ওঁর আর কোনও আগ্রহ নেই। উনি 
নিজেই তো একবার ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন, সে ইচ্ছে কবে ঘুচে গেছে, ইংরেজদের ওপর খুব 
রাগ । 

বাড়ির ভেতর থেকে লোক বেরিয়ে আসছে দলে দলে । দোতলায় বঙ্কিমের শয়নকক্ষে এখন 
কারুকে যেতে দেওয়া হচ্ছে না। এখন সেখানে রয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার । 

অশান্তি ও মানসিক অবসাদের জন্য বঙ্গিমচন্দ্র কিছুদিন ধরে বহুমূত্র রোগে ভুগছেন । চাপা 
স্বভাবের মানুষ, নিজের বিষয়ে কিছু বলতে চান না, রোগের কথা অনেক দিন কারুকে জানাননি । 
কিন্তু এই শীতকালে রোগের প্রকোপ খুব বেড়ে গেল, রাত্তিরে ঘুমোতে পারেন না, মুহুর্মুছ উঠে জল 
খান আর প্রস্রাব করতে যান । তাঁর স্ত্রী বিচলিত হয়ে পড়লেন । চিকিৎসার কথায় বঙ্কিম বিশেষ গা 
করেন না। স্ত্রীর পীড়াপীড়িতে শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, তোমাদের মনে যাতে আক্ষেপ না 
থাকে, ডাকো ডাক্তার । 

সাধারণ ওষুধে বিশেষ কিছু উপকার হল না। চলছিল একই রকম, হঠাৎ একদিন অসহ্য যন্ত্রণায় 
তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন । এবার বড় বড় চিকিৎসকদের ডাকা হল, তাঁরা বললেন, মূত্রনালীর 
মধ্যে বড় একটা ফোঁড়া হয়েছে, অপারেশান না করলে যন্ত্রণা আরও বাড়বে । শহরের বিশিষ্ট শল্য 
চিকিৎসক ওব্রায়েনকে কল দিয়ে তাঁর পরামর্শ নেওয়া হল । ডক্তর ওত্রায়েন বললেন, তিনি অবিলম্বে 
অস্ত্রোপচার করে ফোঁড়াটি বাদ দিতে চান | 

বঙ্কিম রাজি হলেন না । তিনি শয্যাশায়ী হয়ে থাকলেও তাঁর মতের বিরুদ্ধে যাওয়ার সাহস কারুর 
নেই। তিনি বললেন, আমার আর পরিত্রাণ নেই, আমি জেনে গেছি । অস্ত্রাঘাত করো বা না করো, 
ফল একই হবে । তবে মিছেমিছি আর কেন অস্ত্রাঘাতে যাতনা বাড়াও | 

ডাক্তার ওত্রায়েন নিরস্ত হয়ে ফিরে গেছেন। তারপর ডাকা হয়েছে ডাক্তার মহেন্দ্রলাল 
সরকারকে । 

মহেন্দ্রলাল বঙ্কিমের বন্ধু স্থানীয় । দু'জনের চরিত্রগত আর আদর্শগত প্রভেদ অনেক, তবু কোথাও 
একটা মিল আছে । দু'জনেই দেশের মানুষের উন্নতির কথা চিন্তা করেছেন । সমাজ জীবনে ধর্মের 
ভূমিকা নিয়ে দু'জনের মধ্যে তর্ক বেঁধেছে প্রায়ই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞান চেতনা 
জাগানো দরকার এ বিষয়ে বঙ্কিম মহেন্দ্রলালের সঙ্গে একমত | মহেন্দ্রলালের বিজ্ঞান সংস্থার জন্য 
চাঁদা তোলায় সাহায্য করেছেন বঙ্কিম । এ দেশের ধনীরা পুতুলের বিয়ে কিংবা পোষা বদরের 
বিয়েতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অথচ বিজ্ঞান সংস্থা পরিচালনায় সাহায্যের জন্য মুষ্টি খোলে না, এ 
নিয়ে তীব্র বিদ্ূপের কশাঘাত করেছেন । 

অসহ্য যন্ত্রণায় বঙ্কিম কয়েকদিন ধরেই তন্দ্রাচ্ছন্নের মতন রয়েছেন, কিছু খেতে চান না, কারুর 
সঙ্গে কথাও বলেন না । মহেন্দ্রলাল আসার পর অবশ্য উঠে বসেছিলেন, কথাও বললেন অনেকক্ষণ, 
কক্ষের মধ্যে তখন আর কারুকে থাকতে দেননি । 

বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যাদুগোপাল বলল, আমি চলি রে, দ্বারিকা। আর থাকতে 
পারছি না । আর একদিন আসব । 

দ্বারিকা তার হাত ধরে টেনে বলল, ধৈর্য হারাচ্ছিস কেন ? একটু অপেক্ষা কর, ডাক্তার চলে গেলে 
আমি ঠিক একবার ওপরে গিয়ে ওঁকে প্রণাম করে আসব । তখন তুই তোর প্রস্তাবটা পেড়ে দেখিস, 


0 দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যদি রাজি হন ! 

আর কিছু পরে ওপর থেকে নেমে এলেন মহেন্দ্রলাল । যাদুগোপাল তাঁকে দেখেছে কয়েকটি 
বক্তৃতা সভায়, তাও বেশ কয়েক বছর আগে । এক সময় মহেন্দ্রলালের চেহারায় যে তেজ ও দার্ট 
ছিল তা যেন ফ্যাকাসে হয়ে এসেছে কিছুটা । চুলে পাক ধরেছে, চোখের নীচে ক্লান্তির রেখা । তবু 
পুরুষ সিংহের ভাবটি হয়েছে ঠিকই, সিঁড়ি দিয়ে নামলেন দপদপিয়ে । বঙ্কিমের চেয়ে তিনি বয়েসে 
বছর পাঁচেকের বড়, এখনও তাঁর কণ্ঠস্বর গমগম করে । 

বৈঠকখানা ঘরে এসে ওয়েস্টকোটের পকেটে দুটি হাত দিয়ে দাঁড়িয়ে বিভিন্ন লোকের জমায়েতটি 
দেখলেন । তারপর, এটা যেন তাঁর নিজের বাড়ি এই ভঙ্গিতে বললেন, আপনারা অপেক্ষা করছেন 
কেন £ বাড়ি যান । রুগির সঙ্গে আজ আর দেখা হবে না । আমি বলে এসেছি, লোকজনের সঙ্গে 
কথা বলা নিষেধ । উনি এখন ঘুমোবেন । 

দ্বারিকা তাঁর মায়ের চিকিৎসার জন্য মহেন্দ্রলালকে বাড়িতে নিয়ে গেছে বেশ কয়েকবার । তাই 
সে এগিয়ে গিয়ে বলল, নমস্কার ডাক্তার সরকার, আপনার ব্যাগটা দিন গাড়িতে পৌঁছে দিচ্ছি। 

মহেন্দ্রলাল গম্ভীর ভাবে বললেন, তার দরকার নেই, আমি নিজেই নিতে পারব । আমার 
তল্লিবাহক লাগে না। 

দ্বারিকা ও যাদুগোপাল ডাক্তারের সঙ্গে সঙ্গে গেল বাইরে বগিগাড়ি পর্যন্ত । দরজাটা খুলে দিয়ে 
দ্বারিকা ব্যাকুলভাবে জিজ্ঞেস করল, কেমন দেখলেন একটু বলুন । উনি অপারেশান করাতে রাজি 
হয়েছেন? 

মহেন্দ্রলাল অপ্রসন্ন ভাবে বললেন, রুগি যে নিজেই ডাক্তার । বলে কি না কাঁটা ছেঁড়া করলে 
ফোঁড়ার দূষিত পুঁজ রক্তে মিশে যাবে, তাতে আরও রোগ বৃদ্ধি পাবে ! যে অপারেশন করবে সে যেন 
তা বোঝেনা! 

দ্বারিকা বলল, আপনি জোর করে বোঝালেন না ? সবাই তো বলছে, অপারেশান ছাড়া গতি 
নেই । আপনার কথা শুনবেন, আপনাকে তো সবাই ভয় পায়। 

মহেন্দ্রলাল বললেন, রুগি নিজে না চাইলে আমি কক্ষনও জোর করি না । তাও এরকম বিখ্যাত 
মানুষ । অপারেশানের সময় অনা রকম কিছু হয়ে গেলে তখন তোমরাই তো আমাকে দুষবে ! 

-_আপনি ওষুধ দিয়েছেন ? 

_-না দিইনি । যা চলছে তাই চলুক 1 আযালোপাথির সঙ্গে হোমিওপ্যাথি মিশিয়ে আর লাভ কী ? 

__ডাক্তারবাবু, ওঁকে আমি আমার বাবার চেয়েও বেশি শ্রদ্ধা করি। ওকে কেমন দেখলেন, 
আপনি সত্যি করে বলুন । 

মহেন্দ্রলাল চশমার ওপর দিয়ে দ্বারিকার থমথমে মুখটার দিকে তাকিয়ে রইলেন। তারপর 
ধমকের সুরে বললেন, যদি অতই শ্রদ্ধা করো, তা হলে ওই সব সম্মাসী-ফন্গ্যাসীগুলোকে আটকাতে 
পারো না? 

যাদুগোপাল অস্ফুট স্বরে বলল, সন্ন্যাসী ? 

মহেন্দ্রলাল বললেন, তিব্বত থেকে এক সন্ন্যাসী এসে চাটুজ্যের কানে কী যেন ফুসমস্তর দিয়ে 
গেছে। এই সম্যাসীগুলোর কি খেয়ে দেয়ে আর কাজ নেই ? হিমালয়ের গুহা-কন্দরে তপস্যা 
করছিলি, বেশ তো তাই কর না, তোদের আবার এই ধুলো-ময়লা-পাপে ভর্তি শহর-বাজারে নেমে 
আসার কী দরকার ? চাটুজ্যেকে সে কীযেন বুঝিয়ে গেছে । তাতেই ওর ধারণা হয়েছে যে ওর আর 
বেশিদিন আয়ু নেই । আরে বাপু, তোরাই যদি জন্ম-মৃত্যুর নিদান দিবি, তা হলে আমরা ডাক্তাররা 
রয়েছি কী করতে ? এতবড় একজন রাইটার, এতগুলো বছর কাটল সরকারি চাকরির জোয়াল টেনে, 
এখন রিটায়ার করার পর কোথায় খোলা মনে লিখবে, বঙ্গ সরস্বতীর সেবা করবে, তা না হঠাৎ হাত 
গুটিয়ে বসে রইল । ছিছিছি ! 

গাড়িতে উঠতে উঠতে মহেন্দ্রলাল আবার বললেন, দেখো বাপু, অনেক রকম ডাক্তারি শাস্ত্র তো 
ঘাঁটাঘাঁটি করে দেখলুম এতগুলো বছর, তাতে একটা সার কথা বুঝেছি । দারা নিল রে তার 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না, কোনও ডাক্তারের বাপেরও সাধ্য নেই তাকে বাঁচাবার । 

মহেন্দ্রলাল চলে যেতেই দ্বারিকানাথ বন্ধুর কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল । একেবারে 
শিশুর মতন কান্না । 

যাদুগোপাল ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আরে করিস কী, করিস কী, এ তে যে গৃহস্থ বাড়ির 
অকল্যাণ হবে ! 
দ্বারিকা জলভরা নয়নে বলল, বন্কিম নেই, এ আমি সহ্য করতে পারব না রে যাদু, কিছুতেই পারব 
না। | 

যাদুগোপাল বলল, উনি তো এখনও আছেন আমাদের মধ্যে, সেরে যে উঠবেন না তা কি কেউ 
জোর দিয়ে বলতে পারে ? তুই এখানে দাঁড়িয়ে কান্না শুরু করলি, ওঁর বাড়ির লোক কী ভাববে ? 

যাদুগোপালের নিজের গাড়ি নেই, সে দ্বারিকানাথকে জোর করে টেনে নিয়ে তার গাড়িতে উঠিয়ে 
দিল। দ্বারিকা শক্ত ভাবে আঁকড়ে রইল যাদুগোপালের হাত, বন্ধুকে সে এখন ছাড়বে না। অগত্যা 
যাদুগোপালকেও উঠতে হল সেই গাড়িতে । 

বেলা পড়ে এসেছে। রাস্তায় গ্যাসের বাতি জ্বেলে দিয়ে যাচ্ছে পুরসভার কর্মী । হাজার হাজার 
কয়লার উনুনের ধোঁয়া বাতাসে যেন জমাট বেঁধে আছে । কোচোয়ানকে কিছু নির্দেশ দেবার আগেই 
সে অদূরের হাড় কাটার গলিতে ঢুকে পড়ল । 

যাদুগোপাল বাইরে তাকিয়ে বলল, গাড়িটা একটু থামাতে বল দ্বারিকা, আমি এখানে নেমে 
যাব । 

দ্বারিকা বলল, বসন্তমঞ্জরীকে তোর মনে আছে ? একবারটি চল তার কাছে । তোকে দেখলে সে 
বড় খুশি হবে ! কতদিন তোকে দেখেনি ! 

দ্বারিকার সনির্বন্ধ অনুরোধ এড়াতে পারল না যাদুগোপাল । মধ্যে বেশ কয়েক বছর দেখা না 
হলেও দ্বারিকা সম্পর্কে কিছু খবরাখবর তার কানে এসেছে । অনেকে দ্বারিকাকে মদ্যপ, উচ্ছৃঙ্খল 
এবং হুজুগে মানুষ বলেই জানে, কিন্তু সেটাই তার প্রকৃত পরিচয় নয় । বসস্তমঞ্জরীর সঙ্গে দ্বারিকার 
সম্পর্কের জন্য যাদুগোপাল মনে মনে বন্ধুকে শ্রদ্ধাই করে । 

লোভী ও জাত্যভিমানী পিতার জন্য বসস্তমঞ্জরীর ভুল বিবাহ এবং জীবনটা নষ্ট হতে বসেছিল, 
দিয়েছে । বসম্তমঞ্জরীকে সে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু দ্বারিকার মা বেঁচে থাকতে তা সম্ভব 
নয় । মায়ের ভয়ে সে বেশ্যাপল্লীর একটি নারীকে নিজের স্ত্রীর আসনে বসাতে পারে না বটে, কিন্ত 
মায়ের শত অনুরোধেও সে এখনও অন্য কোনও মেয়েকে বিয়ে করেনি ৷ বসস্তমঞ্জরী তার স্ত্রীরই 
মতন । 

নৈতিকতার বাধায় যাদুগোপাল এসব পল্লীতে কখনও প্রবেশ করে না। তবু বসন্তমপ্জরীকে 
একবার দেখার কৌতূহল হল তার । অল্প বয়সে এই বসস্তমঞ্জরী তাদের কৃষ্ণনগরের বাড়িতে খেলা 
করতে আসত । 

সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দ্বারিকা বলল, বাসির একটা অদ্ভুত শক্তি আছে জানিস ? ও ভবিষ্যৎ 
দেখতে পায় । 

যাদুগোপাল বিস্মিত না হয়ে বলল, এখনও পায় বুঝি ? বাচ্চা বয়েসেই ও বিচিত্র সব কথা বলত । 
একবার শীতকালে আমাদের ঠাকুর দালানে খেলা করতে করতে ও “ঝড় আসছে' ‘ঝড় আসছে' বলে 
চেঁচিয়ে উঠেছিল । আকাশে মেঘের চিহ্মমাত্র ছিল না, শীতকালে ঝড়ই বা উঠবে কেন ? কিন্ত সত্যি 
সত্যি ঘণ্টা খানেকের মধ্যে শুরু হয়ে গিয়েছিল দারুণ ঝড়-বৃষ্টি । আমার দিদিমা এখনও সেই গল্প 
করেন । দিদিমার মতে, কোনও কোনও পশু-পাখি নাকি ঝড় বা ভূমিকম্পের কথা আগে থেকে টের 
পেয়ে যায় । 

দ্বারিকা বলল, কী জানি ! কোনও কোনও মানুষও বোধহয় পায় । একদিন আমাকে বলল, তুমি 
মাংস খেয়ো না । তোমার আজ অশৌচ ! শুনে আমি বললুম, চুপ কর, ও কি অলক্ষুণে কথা ! ওমা, 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পরদিনই তার এল, দেশের বাড়িতে আমার এক কাকা মারা গেছেন ! এরকম আরও কয়েকবার 
হয়েছে! 

যাদুগোপাল জিজ্ঞেস করল,.ও কি নিজের ভবিষ্যৎ দেখতে পায় ? 

একটা দীর্ঘশ্বাস ফেলে দ্বারিকা বলল না, ও নিজের কথা কিছু বলে না। 

দুই বন্ধু যখন দরজার কাছে এসে দাঁড়াল তখন বসস্তমঞ্জরী মেঝেতে বসে একটা তানপুরা নিয়ে 
তন্ময় হয়ে গান গাইছে । 

হরি হরি আর কি এমন দশা হব 
কবে বৃষভানুপুরে আহীর গোপের ঘরে 

ওরা দুজনে চুপ করে বসে গানটা শুনল । ভাঙা ভাঙা গলা বসস্তমঞ্জরীর, এ গান যেন সে শুধু 
নিজের জন্য গাইছে । তারপর মুখ ফিরিয়ে ওদের দেখে স্তব্ধ হয়ে চেয়ে রইল কিছুক্ষণ । কত বৎসর 
পর যাদুগোপালকে দেখল সে, চিনতে তান একটুও দেরি হয়নি । “যাদু কাকা !’ বলে ছুটে এসে তার 
পায়ে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগল হু হু করে। 

যাদুগোপাল তাকে কাঁদতে দিল । যাদুগোপাল যে ওর পুরো বাল্যকালটা সঙ্গে নিয়ে এসেছে! 

খানিক পরে নিজেকে একটু সামলে নিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে যাদুগোপালের মামা বাড়ির সকলের 
খোঁজ নিতে লাগল, কিন্ত নিজের মা-বাবার প্রসঙ্গ উচ্চারণ করল না । 

নিজেই গেলাস ও ব্র্যান্ডির বোতল বার করে নিল দ্বারিকা । প্রতিদিন সে মদ্যপান করে, আজ 
তাব গুক বঙ্ষিমের পীডার সংবাদ শুনে মন খারাপ, আজ তো সে বেশি করে পান করবেই। 
যাদুগোপাল ওসব স্পর্শ করে না, তাকে সে অনুরোধও জানাল না । সত্যিই দ্বারিকা বঙ্কিম-ভাবনায় 
খুব বিচলিত হয়ে আছে । বারবার বলছে সেই কথা । 

যাদুগোপাল একবার বলল, বছর তিনেক আগে বিদ্যাসাগর মশাই চলে গেলেন, একবার শেষ 
দেখার ইচ্ছে ছিল । কিন্তু আমি তখন এলাহাবাদে । 

দ্বারিকা বলল, তিনি রড কষ্ট পেয়ে গেছেন । খুব হিক্কা হত, সেই সঙ্গে প্রলাপ ৷ শেষ মুহুর্তের 
কিছু আগে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, দু'চোখ দিয়ে জল গড়াচ্ছিল অনবরত... কী বলতে চাইছিলেন কে 
জানে ! 

হঠাৎ সচকিত হয়ে দ্বারিকা বলল, সে দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে, ১৩ই শ্রাবণ, আমরা 
দু'জনে একটা থিয়েটার দেখতে গিয়েছিলাম, ফিরে এসে অনেক রাত পর্যন্ত গল্প করেছি ছাদে বসে । 
বাসি গান গাইছিল, এক সময় আকাশের দিকে তাকিয়ে বলল, একজন মহাপুরুষ আমাদের ছেড়ে 
চলে যাচ্ছেন ওই আকাশে, ওই যে যাচ্ছেন । পরদিনই শুনি রাত প্রায় আড়াইটের সময় বিদ্যাসাগর 
মশাই শেষ নিশ্বাস ফেলেছেন । তুই কী করে বলেছিলি রে বাসি ? 

বসস্তমঞ্জরী বলল, কী জানি! কেমন যেন দেখতে পেলাম একটা জ্যোতি, অন্য কোনওদিন 
তেমন দেখি না__ 

দ্বারিকা বলল, বাসি, বঙ্কিমচন্দ্রের খুব অসুখ | সবাই খুব ভয় পাচ্ছে। তুই বলতে পারিস তিনি 
আর বাঁচবেন কিনা! 

বসস্তমঞ্জরীর মুখে একটা পাণ্ডুর ছায়া পড়ল । সেত্রস্ত ভাবে বলে উঠল, না, না, না, আমি কী 
করে বলব ? আমি ওসব জানি না । আমি তো তেনাকে কখনও চক্ষেও দেখিনি । 

যাদুগোপাল জিজ্ঞেস করল, তুমি তো বিদ্যাসাগর মশাইকেও কখনও দেখনি ! 

বসস্তমঞ্জরী হাত জোড় করে কপালে ঠেকিয়ে বলল, হ্যাঁ দেখেছি । তাঁকে একবার দেখেছি । 

দ্বারিকা বলল, তা ঠিক । ওকে নিয়ে আমি একবার ফরাসডাঙায় গিয়েছিলুম, তখন বিদ্যাসাগর 
মশাই-ও স্বাস্থ্য ফেরাবার জন্য ফরাসভাঙায় ছিলেন, রোজ প্রাতঃভ্রমণে বেরুতেন, আমরা দু'জনে গিয়ে 
পায়ে হাত দিয়ে প্রণাম করেছি । 

যাদুগোপাল বলল, বঙ্কিমচন্দ্র কে তা তুমি জানো ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৯৭ 


বসম্তমঞ্জরী বলল, বাঃ জানব৷ না ? এই তো সেদিন ‘কৃষ্ণকান্তের উইল’ পড়া শেষ করলুম । বড় 
দুঃখের বই । “কৃষ্ণচরিত্র' বারবার পড়ি । 

যাদুগোপাল চমৎকৃত হল । বসনস্তমঞ্জরীর পড়াশুনো এতটাই এগিয়েছে যে সে বঙ্কিমের প্রবন্ধগ্রস্থ 
পর্যন্ত পাঠ করে ! এই মেয়ের এমন ভাগ্য বিড়ম্বনা ! 

এবার বসস্তমঞ্জরীই প্রশ্ন করল, হ্যাঁ গো, তোমাদের সেই বন্ধু ভরত কোথায় ? 

যাদুগোপাল বলল, তাই তো, আসামের সেই ছোকরাটা কোথায় গেল । বহুদিন তার পাত্তা নেই, 
তুই জানিস নাকি রে দ্বারিকা ? 

দ্বারিকা বলল, নাঃ ! ইরফানের কাছে শুনেছি, কোন্‌ একটা মেয়ের জন্য নাকি তার মাথা খারাপ 
হয়ে গিয়েছিল । ইরফানের সঙ্গে আমার দেখা হয় মাসে মাসে | ইরফানের সঙ্গেও যোগাযোগ রাখে 
না ভরত । কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে । 

বসস্তমঞ্জরী আবিষ্টের মতন বলল, অনেক দূরে চলে গেছে! 
তবু ও ভরতের কথা প্রায়ই জিজ্ঞেস করে । প্রথম প্রথম আমার বেশ হিংসে হত । এখন অবশ্য মনে 
হয়, ছ' সাত বছর যার দেখা নেই, সে রকম একজন হারিয়ে যাওয়া মানুষকে হিংসে করাটাও 
ছেলেমানুষী ! 

আর কিছুক্ষণ পর আড্ডা ভঙ্গ হল । যাদুগোপালের বাড়ি ফেরার তাড়া আছে। 

দ্বারিকা এর পরও প্রতিদিন বঙ্কিমের স্বাস্থ্যের খবর নিতে যায় । একদিন পাওয়া গেল সুসংবাদ । 
বোধ করছেন । 

দ্বারিকার খুশি আর ধরে না । একদিন সে বঙ্কিমের শয্যার কাছে গিয়ে তাঁর পা জড়িয়ে ধরে বসে 
রইল অনেকক্ষণ । বঙ্কিম বালিশে ঠেস দিয়ে বসেছেন, তাঁর এই ভক্তটির পাগলামি দেখে মৃদু হেসে 
বললেন, কী রে, তুই কি এখনও আমাকে দিয়ে উপন্যাস লেখাবার আশা ছাড়িসনি ? 
দ্বারিকা বলল, আপনাকে আবার লিখতেই হবে । আমার কাগজে না হয়, ‘ভারতী’ কিংবা 
সাহিত্যে লিখুন । বাংলাভাষা আপনার কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করে । 
একজন লোক বঙ্কিমের কতকগুলি ছবি নিয়ে এসেছে । ফটোগ্রাফ নয়, বড় আকারের ছাপানো 
ইবি । বাজারে এই ছবি এক একখানা বিক্রি হচ্ছে দু' আনা দামে | বঙ্কিম সে ছবি সম্পর্কে বিশেষ 
মাগ্রহ দেখালেন না, দ্বারিকাকে বললেন, তুই একটা নিয়ে যা । 
দ্বারিকা একটির বদলে দুটি ছবি নিল । ভাল ফ্রেমে বাঁধিয়ে একখানা সে রাখল তার মানিকতলার 
বাড়িতে । আর একটি সে নিয়ে এল বসস্তমঞ্জরীর কাছে। খুব আবেগের সঙ্গে বলল, বাসি, এটা 
তোর ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখবি, রোজ প্রণাম করবি একবার করে । 
ছবিখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাসির চোখ জলে ভরে গেল । ছবিতে দেখা যাচ্ছে 
প্রাক প্রৌটত্বের বন্কিমকে । গৌরবর্ণ, তীক্ষনাসা, শাণিত চক্ষু, মাথার কাঁচা-পাকা কুঞ্চিত চুল 
কপালের ওপর এসে পড়েছে খানিকটা । 
বসত্তমঞ্জধীর ঘরে কোনও ছবি নেই। দেয়ালের একটি পেরেকে ঝুলছে একটা বাংলা 
ক্যালেন্ডার । তার একটি মাত্র পৃষ্ঠা । শুধু চৈত্র মাসটা বাকি । সেখানে এসে বসস্তমঞ্জরী ধরা গলায় 
বলল, বছর শেষ হয়ে আসছে । প্রত্যেক বছরই এই সময় কেমন যেন ভয় হয়, পরের বছর বাঁচব 
তো? 
শুধু তো বৎসরের শেষ নয়, চৈত্র ফুরোলেই যে শতাব্দীরও শেষ, শুরু হবে তেরোশো সাল। 
রিকি নানা কত কিছু হারিয়ে যায়, অভ্যুদয় হয় কত অপ্রত্যাশিত 
| 

বঙ্ধিমের সেই ক্ষতস্থানে গজিয়ে উঠল আরও কতকগুলি ছোট ছোট বিস্ফোটক । আবার প্রচণ্ড 
যন্ত্রণা, তারপর যন্ত্রণাবোধও চলে গেল, তিনি চলে গেলেন চেতন-অচেতনের মাঝখানে । চৈত্রের 


*” দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পৃষ্ঠা ছিড়তে বাকি রয়ে গেল, তার মধ্যেই ঘটে গেল ইন্দ্রপতন | বঙ্কিমের আর নতুন শতাব্দী দেখা 
হল না। 


৯৪ 


খেলার জগতে যেমন “ভাল খেলিয়াও পরাজিত’ বলে একটি কথার প্রচলন আছে, গিরিশচন্দ্রের 
ম্যাকবেথের ভাগ্যেও ঘটল তাই। বিদ্বজ্জন ও সমালোচকরা ভূয়সী প্রশংসা করলেন এই নাটকের 
অনুবাদ ও অভিনয়ে, এমনকী ইংরেতরাও তুলনা করল বিলেতি প্রযোজনার সঙ্গে, কিন্ত দর্শকদের 
আসনগুলিতে দিনদিনই বাড়তে লাগল শুন্যতা । টিকিটঘরে মাছি ওড়ে । ঢাকা, পাটনা, এলাহাবাদ, 
লখনউ, লাহোর থেকে বিশিষ্ট ব্যক্তিরা গিরিশচন্দ্রকে চিঠি লেখেন, তাঁরা ম্যাকবেথ-এর সুখ্যাতি শুনে 
শীঘ্রই কলকাতায় এসে অভিনয় দেখতে চান । কিন্তু গুটিকতক বিশিষ্ট ব্যক্তির জন্য তো আর রাতের 
পর রাত মঞ্চের বাতি জ্বালিয়ে রাখা যায় না ! থিয়েটার চালাতে গেলে লাভ-লোকসানের প্রশ্ন 
আছে । মিনাভাঁ অবিলম্বে লোকসানের দশায় পড়ল । 
খুবই নিবাশ হযে গেলেন গিরিশচন্দ্র । এমনই মন ভেঙে গেল যে এক একবার সংকল্প নিতে 
গেলেন, আবার থিয়েটারের সঙ্গে সব সংশ্রব ত্যাগ করবেন | বড় মুখ করে অনেককে বলেছিলেন, 
এরপর একটার পব একটা শেকৃসপীয়ারের রচনা অনুবাদ করে বাংলা মঞ্চে উত্তম নাটক পরিবেশন 
করবেন । ঘুচে গেল সে সাধ ! ছ্যা ছ্যা ছ্যা, কাদের জন্য করবেন ভাল নাটক, সে রকম দর্শকই তৈরি 
হয়নি । ভাল থিয়েটাব দেখতে গেলে দর্শকদেরও যোগ্য হয়ে উঠতে হয়, সে জন্য আরও কতদিন 
অপেক্ষা করতে হবে কে জানে । 
মিনাভবি সঙ্গে গিবিশচন্দ্র চুক্তিবদ্ধ, হুট কবে ছেড়ে দেওয়া যায় না। নগেন্দ্রভৃষণ সজ্জন ব্যক্তি, 
তাঁব স্বার্থও দেখতে হয়, তিনি কত দিন লোকসানের খাতে টাকা ঢালবেন ? এতগুলি 
অভিনেতা-অভিনেত্রীৰ জীবিকার প্রশ্নও জড়িত । 
গিবিশচন্দ্র হালকা, চুটকি নাটক বচনা শুরু করলেন । তাতে রসের চেয়ে গ্যাঁজলা বেশি । 
হাস্যরসের বদলে ভাঁডামি | টিকিট-কাটা দর্শকরা যে এই সবই চায়। মঞ্চস্থ হতে লাগল 
“মুকুল-মুঞ্জরা', ‘আবু হোসেন’, ‘বডদিনের বখশিস', “সপ্তমীতে বিসর্জন’ ইত্যাদি । কোনওটাই 
একটানা নয়, দু'চারদিন অন্তব বদল করে কবে। NTT ‘আবু 
হোসেন’-এর এই একখানা গান খুব জনপ্রিয় হল. 
একে লো তোর ভরা যৌবন 
বসে "রেছে অবশ, আবেশে ঢলে নয়ন 
ঘোর বিরহ-বিকার তাতে 
বাই কুপিতে সরল মন মাতে-_ 
ভরা হৃদি, গুরু উরু--বিষম কুলক্ষণ... 
টিকিটঘর কিছুটা চাঙ্গা হবার পর গিরিশচন্দ্র মন দিয়ে আর একটি নাটক লিখলেন । পাকেচক্রে 
পেশাদার থিয়েটারে তিনি জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তাঁর তো মূল সাধ ছিল বাংলার নাট্যশিল্পের 
উন্নতি । দর্শক মজালেও নিছক লঘু নাটকে তাঁর মন ভরে না। 
তা ছাড়া সমালোচনা এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন । “আবু হোসেন' নাটক সম্পর্কে 
‘অনুসন্ধান’ পত্রিকা লিখল, ‘জহুরী গিরিশবাবু, ঠিক জহরই সম্মুখে ধরিয়াছেন । যেমন দেশ, মি 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রুচি, যেমন দর্শক, তেমনই তো তার আয়োজন চাই ? তা ভাল ! বুঝিলাম, দেশ-কাল-পাত্র বুঝিয়া, 
সঙ নাচ দিয়া কাজ হাসিল হইল । লোকেও হাসিল-মজিল-আনন্দ পাইল । কিন্ত প্রবীণ গিরিশবাবুর 
কাছ হইতে আমরা তো এরূপ সঙ নাচ দেখিবার আশা করি না !' 

অনেক ভেবেচিন্তে এবার গিরিশচন্দ্র বিষয়বস্তু নিবচিন করলেন মহাভারত থেকে । 

দর্শকদের রুচি ঘন ঘন বদলায় । কখনও এঁতিহাসিক নাটকে তারা মেতে ওঠে, কখনও সামাজিক 
বিষয়ে । কখনও ভক্তিরস তাদের পছন্দ, কখনও বীররস । মহাভারত সব রসেরই খনি । গিরিশ 
বেছে নিলেন জনার কাহিনী, এতে অনেকগুলি রসের সংমিশ্রণ করা যায়, পৌরাণিক নাটকও 
অনেকদিন হয়নি, পৌরাণিক নাটকে ভাবগম্ভীর সংলাপ আসে স্বাভাবিকভাবে, পোশাক-পরিচ্ছদও 
এতিহাসিক নাটকের মতন । 

দর্শক-মনোরঞ্জনের সব রকম উপাদান থাকলেও গিরিশচন্দ্র-এর মধ্যে নিজস্ব জীবন-দর্শনের 
কথাও ঢুকিয়ে দিলেন কিছু কিছু । বিদৃষক চরিত্র গিরিশের খুব প্রিয়, তার হাতে খেলেও ভাল । 
‘জনা’ নাটকেও বিদূষকই যেন প্রধান, তার মুখে শ্লেষ-বিদ্ূপের আড়ালে জীবনের সব সার কথা 
উচ্চারিত । 

বিদৃষকের ভূমিকায় অর্ধেন্দুশেখর একেবারে অতুলনীয় । কৌতুক যেন তাঁর শরীরের প্রতিটি 
ভঙ্গিতে সহজাত । অর্ধেন্দুশেখরের চলনে, বলনে, পোশাকে এমনকী নীরবতাতেও লোকে হাসে । 
এমন নিরভিমান মানুষও দেখা যায় না। নাটকে যে-কোনও ভূমিকা দেওয়া হোক, তার আপত্তি 
নেই। একটি মাত্র দৃশ্যের ভূত্যের ভূমিকাতেও তিনি অদ্বিতীয় । কোনও কোনও নাটকে 
অর্ধেন্দুশেখরের নাম বিজ্ঞাপিত থাকে, কিন্তু দর্শকরা প্রথম প্রথম অর্ধেন্দুশেখরকে চিনতেই পারে না। 
তিনি নায়ক নন, প্রধানও নন, চার পাঁচটি ছোটখাটো চরিত্রে বিভিন্ন সাজে তিনি অবতীর্ণ হন এবং 
মাতিয়ে দেন । 

‘জনা’ নাটকে বিদৃষকই অবশ্য মুখ্য আকর্ষণ । নায়ক প্রবীরের ভূমিকায় নেমেছে সুবেন্দ্র, যদিও 
তার এই নামটি অনেকেই জানে না, গিরিশচন্দ্রের ছেলেকে গিরিশচন্দ্রের অনুকরণে সবাই দানী বলেই 
ডাকে । দর্শকদের কাছেও সে দানীবাবু । দানীর কণ্ঠস্বর অপূর্ব, এর মধ্যেই লোকে বলাবলি করতে 
শুর করেছে যে কালে কালে দানী তার বাবাকেও ছাড়িয়ে যাবে অভিনয় প্রতিভায় । জনার ভূমিকায় 
তিনকড়ি দাসী যেন লেডি ম্যাকবেথেরই আরেক রূপ । নয়নমণি একটি ছোট ভূমিকা পেয়েছে, 
তাতেই সে সন্তুষ্ট ৷ 

জনার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত হল । 

একদিন সকালে গিরিশচন্দ্রের বাড়িতে এলেন অর্ধেন্দুশেখর । কচুরি-রসগোল্লা ও চা পানের সঙ্গে 
সঙ্গে রসালাপ চলল কিছুক্ষণ । তারপর আচম্বিতে অর্ধেন্দুশেখর বললেন, জি সি, এবার আমায় ছুটি 
দিতে হবে । পাখি আবার উড়ে যাবে । 

গিরিশচন্দ্র আতকে উঠলেন! 

অর্ধেন্দুশেখর অতিশয় খেয়ালি, তার রক্তের মধ্যে যেন রয়েছে এক যাযাবর ৷ অর্থ কিংবা যশ, 
কোনও কিছুরই লালসা নেই । নাট্যজগতে তার এত খ্যাতি, তবু মাঝে মাঝেই থিয়েটার ছেড়ে 
কোথায় যেন উধাও হয়ে যান। বেশ কিছুদিন পাহাড়ে পড়েছিলেন এক সন্ন্যাসীর কাছে হঠযোগ 
শেখার জন্য । কর্নেল আলকটের কাছে শিখেছেন হিপ্নোটিজম । 

গিরিশচন্দ্র বললেন, আবার কোথায় পালাবার কথা ভাবছ ? না, না, ওসব চলবে না। পাগলামি 
ছাড়ো । মিনার্ভা এখন সবে মাত্র জমে উঠেছে, এখন তুমি চলে যাবে বললেই হল আর কি! 

অর্ধেন্দুশেখর মুচকি হেসে বললেন, পালাব না, কলকাতাতেই থাকব । কিন্তু মিনার্ভায় থাকব না! 

গিরিশচন্দ্র বললেন, কেন ? তোমায় কেউ কিছু বলেছে? কার এমন সাহস হবে ? তোমাকে 
সকলেই খুব প্রীতি করে-__ 

অর্ধেন্দুশেখর মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, কেউ কিছু বলেনি । বললেও কি আমি গায়ে মাখি ? 
কিন্তু তুমি আমায় ছেড়ে দাও ! 


১০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গিরিশচন্দ্র এক মুহুর্ত চিন্তা করে বললেন, তা হলে স্টার থেকে তোমাকে ডেকেছে? 

অর্ধেন্দুশেখর বললেন, উঃ ! কেউ ডাকেনি । স্টারে কে যাবে, ধুৎ ! 

গিরিশচন্দ্র ধমক দিয়ে বললেন, বাড়ি যাও তো, আমাকে বিরক্ত কোরো না। যতসব উদ্ভুটে 
কথা ! কেউ খারাপ কথা বলেনি, অন্য থিয়েটার থেকে ভাকেনি, বিদূষকের রোলে তোমার নামডাক 
কত বেড়েছে, তবু তুমি মিনার্ভা ছাড়তে চাও ! এর মাথা-মুণ্ড কিছু বোঝা যায় ? 

গিরিশের কাছ থেকে গড়গড়ার নলটা নিয়ে না মুছেই ভুড়ক ভুড়ক করে টানলেন কয়েকবার । 
তারপর একগাল হেসে অর্ধেন্দুশেখর বললেন, আসল কথাটা বলি ? তুমি যেন আবার রেগে গিয়ে 
আমায় মারতে এসো না । আমার মাথায় একটা শখের ভূত চেপেছে। আমার ইচ্ছে হয়েছে, আমি 
এক নম্বর হব ! 

তার মানে ? 

_-সব সময় তুমিই এক নম্বর | তুমি নাট্যকার, তুমি পরিচালক, তুমি গান বাধো । আমরা শুধু 
স্টেজে নাচি কুঁদি। বড়জোর দু' নম্বর হতে পারি । তা দু' নম্বরের কি কখনও সখনও এক নম্বর 
হওয়ার সাধ জাগে না ? 

_-ও, এই কথা ? ঠিক আছে, পরের পালায় তুমিই এক নম্বর হও । তুমি নাট্যশিক্ষা দেবে, তুমিই 
সব কিছু হবে । আমি আডালে থাকব । 

_-পর্বতকে কি আডাল করা যায় ? তুমি পেছনে থাকলেই লোকে বলবে, তোমার ঠেকনোতে 
আমি লক্ষ ঝম্প কবছি। তা হয় না, জি সি! এক অরণ্যে ব্যাঘ আর সিংহ দু'জনে থাকতে পারে 
না । কাল স্বপ্ন দেখেছি, আমি এক বনে বাঘ সেজে হালুম হালুম করছি । তখনই বুঝলুম, তুমি সিংহ, 
আর তো তোমার পাশে আমাব থাকা চলবে না । ভোরের স্বপ্ন মিথ্যে হয় না কখনও । 

কাল বুঝি খুব পোলাও কালিয়া সাঁটিয়েছ ? বদহজমের স্বপ্ন । আমিও সিংহ নই, তুমিও বাঘ 
নও ৷ আমরা দু'জনেই রং মাখা সঙ । সুতোয় বাঁধা পুতুল । যাও, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে 
ঘুমোও গে ভাল করে । 

নমা গো, আমাব মাথায় পোকা নড়েছে। জান তো, একবার গৌ ধরলে আমি সহজে ছাড়ি 
না। এমারেল্ড থিযেটাবটা খালি পড়ে আছে । ওটা ভাড়া নিয়ে আমি নিজে একটা দল চালাব। 
কালই কথাবার্তা বলেছি । 

টাকা কে দেবে ? 

_আমাব নিজেব টাকা । যেখানে যা আছে কুড়িয়ে বাড়িয়ে প্রথমটা চলে যাবে । এক নম্বর 
যখন হব ঠিক করেছি, তখন মাথার ওপর আর কেউ থাকবে না । মালিক ফালিক কেউ না। 

গিরিশচন্দ্র স্তম্ভিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন । অর্ধেন্দুশেখর যে মস্করা করছেন না, তা স্পষ্ট 
বোঝা যাচ্ছে । অর্ধেন্দুশেখরের কাছ থেকে এরকম ব্যবহার সম্পূর্ণ অপ্রত্যাশিত । তারা দু'জনে 
বহুদিনের বন্ধু। কখনও মনোমালিন্য ঘটেনি । অর্ধেন্দুশেখরের মনে ঈর্ষা নামে কোনও কিছুর 
অস্তিত্বই নেই। তাব মুখে আজ এমন কথা ! 

গিরিশচন্দ্র অর্ধেন্দুশেখরের হাত জড়িয়ে ধরে ব্যাকুলভাবে বললেন, সাহেব, এমন কম্মো কিছুতেই 
করতে যেয়ো না ! থিয়েটারের মালিক হতে যেয়ো না কক্ষনও ! হিসেব রাখা, সকলের পাওনা-গণ্ডা 
মেটানো, এর অনেক হ্যাপা । আমাদের দ্বারা সম্ভব নয় । দ্যাখো না, আমি কি কখনও থিয়েটারের 
মালিক হয়েছি? ইচ্ছে করলে কি প্রথম আমলে স্টারের হর্তা-কর্তা আমি হতে পারতুম না? ওসব 
ঝামেলায় নিজেকে জড়াইনি কখনও ! তোমাকে ভাল মতন চিনি, তুমি আপনভোলা মানুষ, তুমিও 
পারবে না ! এই চিন্তা ছাড়ো ! 

অর্ধেন্দুশেখর নিজের মাথায় টোকা দিয়ে বললেন, ওই যে বললুম পোকা নড়েছে। এখন আর 
অন্য কোনও চিন্তা ঢুকবে না মাথায় । একবার দেখিই না চেষ্টা করে ! 

গিরিশচন্দ্র অস্ফুট স্বরে বললেন, তুমি চলে গেলে জনা নাটক কানা হয়ে যাবে । ওই বিদূষকের 
পার্ট আর তো কেউ পারবে না! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৯০১ 


কেন, তুমি নামবে ? 

_আমি ! এই বুড়ো বয়েসে আর মুখে রং মেখে আমার মঞ্চে দাড়াতে ইচ্ছে করে না । 

__ আহা, তুমি বুড়ো হলে আমিই বা কি কচি ? এই সেদিনও তো ম্যাকবেথে ফাটালে ! 

_- তোমার কথা ভেবেই বিদৃষক চরিত্রটির সৃষ্টি । ওই ভূমিকায় তোমার যে সুখ্যাতি হয়েছে, 
তাতে দর্শক আর এখন আমাকে নেবে না ! 

_ বড়বাবু তুমি সব পারো | যে ডায়ালগে আমি মানুষকে হাসাই, সেই ডায়ালগেই তুমি মানুষকে 
কাদাবে ! 

_- মিনার্ভায় জনা চলুক বা বন্ধ হয়ে যাক, সে সব ভেবে বলছি না। সাহেব, তোমার সুহৃদ 
হিসেবে বলছি, তুমি নিজে মালিক হয়ে থিয়েটার চালাতে যেয়ো না । অন্য যা হয় ইচ্ছে করো । 

অনেক যুক্তি-তর্কেও অর্ধেন্দুশেখরকে আব বোঝানো গেল না। গিরিশচন্দ্রকে বিদূষকের ভূমিকায় 
তৈরি হবার সময় দেবার জন্য তিনি আর মাত্র দুটি রজনীর অভিনয়ে রাজি হলেন, তারপর থেকে 
তিনি এমারান্ডে এক নম্বর | 

কিছু কিছু অভিনেতা-অভিনেত্রীও অর্ধেন্দুশেখরের সঙ্গে চলে যাবে মিনার্ভা ছেড়ে । থিয়েটারের 
জগতে এরকম দল ভাঙাভাঙি অবিরাম চলে । এরই মধ্যে একদিন নয়নমণিকে নিজেব ঘরে ডেকে 
আনলেন অর্ধেন্দুশেখর । 

নতমুখী সেই তরুণীকে তিনি বললেন, নয়ন, আমি এমারেল্ডে গিয়ে নতুন দল খুলছি। তুই 
আমার সঙ্গে যাবি ? মিনার্ভায় তোর ভাগ্য চাপা পড়ে থাকবে | তিনকড়ি যতদিন আছে, তুই বড় পার্ট 
পাবি না। তিনকড়ি গিরিশবাবুর খুব পেয়ারের । তোর দিকে তার চোখ নেই । আমি বুঝেছি, তোর 
ভেতরে অনেক শক্তি আছে । একটু মাজা ঘষা করলে তুই হিরোইন হতে পারবি । পয়সাও বেশি 
পাবি । আজই উত্তর দিতে হবে না, কী করবি ভেবে দ্যাখ । আমি তোকে চাই ! 

নয়নমণি দারুণ দোলাচলেব মধ্যে পড়ে গেল । এর মধ্যে দু' তিন জায়গা থেকে তার কাছে 
প্রস্তাব এসেছে, কিন্তু সে মিনার্ভা ছাড়তে রাজি হয়নি । সে গিরিশচন্দ্রের পায়ের কাছে পড়ে থেকে 
অভিনয় কলা শিখতে চায় । কিন্তু ইনি যে অর্ধেন্দুশেখর, এঁর ডাক সে ফেরাবে কী কবে? 
অর্ধেন্দুশেখরই বলতে গেলে নয়নমণিকে রাস্তা থেকে তুলে এনে থিয়েটারে সুযোগ করে দিয়েছেন । 
ইনি নয়নমণির পিতৃতুল্য | | 

বাড়িতে এসে গঙ্গামণিকে কথাটা জানাতেই সে বলল, নিয়ে নে, নিয়ে নে । হাতের লক্ষ্মী পায়ে 
ঠেলিসনি ! এক থিয়েটারে বেশিদিন পড়ে থাকলে নট-নটীদের কদর হয় না। লোকে ভাবে, তাকে 
বুঝি অন্য কেউ চায় না। যত বদল করবি, তত তোর দাম বাড়বে ! মুখপুড়ি, তুই এবাব আপত্তি 
করলে তোর মুখে আমি ঝ্যাটা মারব ! 

তারপর গলা নামিয়ে সে আবার বলল, তুই আ্কটিং শিখতে চাস তো ? তোকে আমি সত্যি 
কথাটা বলি । গিরিশবাবুর চেয়ে আমাদের এই অর্ধেন্দুসাহেব অনেক ভাল পার্ট শেখায় । আমি 
থিয়েটারের ঘাগি, আমি সব জানি | 

নয়নমণি মিনার্ভা ছেড়ে যোগ দিল এমারাল্ড থিয়েটারে । 

নাটক বাছা হল অতুলকৃষ্ণ মিত্তিরের ‘মা’ । কবিকল্কণ মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে 
লেখা । নয়নমণিই প্রধানা নায়িকা । সঙ্গে সঙ্গে নয়নমণির মান-মর্যাদা অনেক বেড়ে গেল । এখন 
তাকে রিহার্সালে নিয়ে যাবার জন্য গাড়ি আসে, বাড়িতেও পৌঁছে দিয়ে যায় । রিহার্সালের সময় বিনা 
পয়সায় খাওয়া, মাস মাইনে দেড় শো টাকা । খরচের ব্যাপারে অর্ধেন্দুশেখর দিলদরিয়া । 

অর্ধেন্দুশেখর তার দলে অধিকাংশই অখ্যাত নট-নটাদের নিয়েছেন । তার ইচ্ছে, নামের জোর 
দিয়ে দর্শক টানবেন না, দর্শক আসবে অভিনয়ের গুণে । তিনি সকলকে এমন ভাবে তৈরি করবেন, 
যেমনটি আগে কেউ কখনও দেখেনি । 

এমনিতে এমন হাস্যময় ভালমানুষ, কিন্ত রিহার্সালের সময় অর্ধেন্দুশেখর যেন সত্যিই বাঘ । 
কারুর টু শব্দটি করার উপায় নেই । 


১০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রিহার্সাল চলছে সামনে দু'জনকে নিয়ে, পেছনে কেউ একজন অন্যকে ফিসফিস করে বলল, এই 
এক খিলি পান দিবি ! 

অমনি অর্ধেন্দুশেখর হাত তুলে মহড়া বন্ধ করে দিয়ে বললেন, থামো গো, ওদিকে বাবুদের কী সব 
কথাবার্তা হচ্ছে, আগে শেষ হোক, তারপর আবার শুরু করা যাবে ! 

কেউ একজন উঠে গেল, সামান্য পায়ের শব্দ হয়েছে, অমনি অর্ধেন্দুশেখর গর্জন করে উঠলেন, 
আর কে কে উঠে যাবেন, যান, যান, ইচ্ছে না হলে বসে থাকার দরকার নেই ! 

নয়নমণিও বকুনি খেয়েছে, তবে একবার মাত্র । ব্যোমকেশ নামে একটি ছোকরা মেয়েদের সঙ্গে 
বড় দুষ্টামি করে । রিহার্সালের সময় সকলের একাগ্রতার সুযোগ নিয়ে সে মেয়েদের আঁচল ধরে 
টানে । একদিন সে নয়নমণির ঠিক পিছনে বসেছে, মেঝেতে ছড়ানো তার আচল ধরে গোপনে 
একটু একটু করে টানছে ব্যোমকেশ । 

পার্ট বলতে বলতে হঠাৎ একসময় মুখ ফিরিয়ে নয়নমণি বিরক্ত স্বরে বলল, এই কী হচ্ছে? 
ছাড়ো ! 

অর্ধেন্দুশেখর তৎক্ষণাৎ হাত তুলে বললেন, এটা কী হল ? এটা কী হল ? ‘এই কী হচ্ছে, ছাড়ো” 
এ কী সংলাপের মধ্যে আছে? 

নয়নমণি চুপ করে গেল । 

অন্যের নামে নালিশ করা তার স্বভাব নয় । উত্ত্যক্ত হয়ে সে ওই কথা বলে ফেলেছে, তা বলে 
ব্যোমকেশকে সে শান্তি দেওয়াতে চায় না। 

অর্ধেন্দুশেখর বললেন, ব্যোমকেশ কী করেছে আমি জানি, দেখেছি । কিন্তু নয়ন, স্টেজেও যদি 
ব্যোমকেশের মতন কেউ পেছন থেকে তোর সঙ্গে ফচকেমি কবে, তখনও কি তুই পার্ট ভুলে ওই 
কথা বলবি ? জানিস, বিনোদিনীর শাড়িতে একবাব আগুন ধরে গিয়েছিল, তাও সে কারুকে বুঝতে 
দেয়নি । অভিনয় হচ্ছে ধ্যানের মতন, এরকম সামান্য ব্যাঘাতে ধ্যান ভেঙে গেলে চলবে কী করে? 

তারপর তিনি ব্যোমকেশকে বললেন, বাপধন, তোমাকে তো আমি দুঃশাসনের পার্ট দিইনি, তা 
হলে আচল ধরে টানাটানি কেন ? যখন মহাভারতের পালা নামাব, তখন তোমায় ডাকব, এখন তুমি 
এসো ৷ 

শুধু অভিনয় শেখানোই নয়, প্রত্যেকটি নট-নটার প্রতিদিনের জীবনযাপনের প্রতিও 
অর্ধেন্দুশেখরের তীক্ষ দৃষ্টি । 

একদিন তিনি নয়নমণিকে নিভৃতে ডেকে জিজ্ঞেস করলেন, তুই সারাদিন কী কী খাস, আমাকে 
বল তো ! একেবারে সকাল থেকে শুরু কর। ্‌ 

সব শুনে তিনি বললেন, তুই মাছ-মাংস খাস না। এ তো বড় সাঙ্ঘাতিক কথা । শরীরে তাগদ 
না থাকলে টানা তিনঘণ্টা স্টেজে লাফালাফি করবি কী করে ? মাংস বা মাছ কিছু একটা খাবি 
রোজ । তুই কি বিধবা নাকি ? নীরা কেউ বিধবা-সধবা কুমারী থাকে না, তারা শুধু নটা । সকালে 
উঠে চিরতার জল খাবি কিংবা চুনের জল | পেট পরিষ্কার রাখা দরকার, সবসময় মনে রাখবি, পেট 
পরিষ্কার না থাকলে গলা ভাল খোলে না। শাক খাস না কেন? সপ্তাহে দু'তিনদিন পুই শাক, 
কুমড়ো শাক, কলমি শাক কিছু একটা খেতে হয় । শাক রীধতে জানিস তো ? না হলে আমি শিখিয়ে 
দেব। জানিস, আমি কোর্মা-কালিয়া থেকে শাক-চচ্চড়ি সব রাঁধতে পারি, একদিন খাওয়াব 
তোদের | তুই মদ খাস ? 

নয়নমণি দু'দিকে মাথা নেড়ে জোরে জোরে বলল, না। 

_-তোর কোনও বাঁধা বাবু আছে ? কেউ তোকে রেখেছে? 

_না। 

_-তোর কোনও পেয়ারের লোক আছে ? 

_না। 
_ তবে কি তোর বিয়ে হয়েছিল নাকি রে ? স্বামী আছে? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


_না। 

অর্ধেন্দুশেখর এবার ধমক দিয়ে বললেন, খালি না না বলে ! একটা কিছু হ্যা বলতে পারিস না? 
তোর কোনও পুরুষমানুষ যদি না থাকে, সেটা তো ভাল কথা নয়। মাঝে মাঝে কোনও পুরুষের 
আলিঙ্গন না পেলে মেয়েদের শরীরের রস শুকিয়ে যায় । মুখখানা প্যান্তাখ্যাচা হয়ে যায়, তা নিয়ে 
বেশি দিন পার্ট করা যায় না। থিয়েটারের জগতে সাত্বিক হলে চলে না রে ! তোর পুরুষমানুষ নেই, 
এ তো মহা চিন্তার কথা । এই বুড়ো বয়েসে আমি তো তোর নাগর হতে পারি না। তা হলে কি ওই 
ব্যোমকেশটার ওপর তোর মন মজেছিল ? বল, তবে তাকে ফিরিয়ে আনি ! 

নয়নমণি এবার হেসে ফেলে বলল, আপনি তাকে ফিরিয়ে আনুন । সে নাকি রোজ গেটের 
বাইরে দাড়িয়ে কাদে । তবে আমার জন্য নয়, আমার একজন আছে । 

সাধারণত দশ-বারোদিন রিহার্সাল দিয়েই একটা নাটক শুরু হয়ে যায় । কিন্তু অর্ধেন্দুশেখর মাসের 
পর মাস রিহার্সাল চালিয়ে গেলেন, তবু নাটক মঞ্চস্থ হবার নাম নেই । সব কিছু একেবারে নিখুঁত না 
হলে অর্ধেন্দুশেখরের মনে ধরে না । এদিকে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে জলের মতন । 

ব্যোমকেশ ফিরে এসে একটা ছোট ভূমিকা পেল বটে, কিন্তু সে নয়নমণির পেছনে লেগে রইল । 
এখন আর সে অন্য মেয়েদের আঁচল ধরে টানে না। নয়নমণির জন্যই যে সে অর্ধেন্দুশেখরের দয়া 
a নিরািনীর রিনার নানা 

পাবে । 

নয়নমণি তাকে দূরে দূরে সরিয়ে রাখে । কিন্তু একদিনও কোনও শৌখিন বাবু নয়নমণিকে নিতে 
আসে না, সে রোজ মহড়ার পর বাড়ি ফিরে যায়, এতে সকলেরই খটকা লাগে । থিয়েটারের 
মানুষদের রাতটাই দিন, দিনটাই রাত | তারা দিনে ঘুমোয়, রাত জেগে আমোদ করে | নয়নমণির 
মতন কোনও সোমখ যুবতী একলা একলা থাকবে, এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় । 

ব্যোমকেশ নয়নমণির বাড়িতে পর্যন্ত ধাওয়া করে । বাধ্য হয়ে নয়নমণিকে গঙ্গামণির শরণ নিতে 
হল । গঙ্গামণি অতিশয় দজ্জাল, জীবনে সে অনেক পুরুষ চরিয়েছে, পুরুষ মানুষদের কী করে 
আটকাতে হয়, তাও সে জানে । ব্যোমকেশকে সে দোতলায় ধরে রাখে, তিনতলায় উঠতে দেয় 
না। একদিন সে ব্যোমকেশকে আদর করে বড় এক গেলাস শরবত খেতে দিল । আসলে তা 
ক্যাস্টর অয়েল, তাতে একটু চিনি য্রেশানো । সেটা খাবার পর তিনদিন আর ব্যোমকেশ বাথরুম 
থেকে দূরে থাকতে পারেনি । 

অবশেষে এমারাল্ড থিয়েটার অধিগ্রহণ করার সাড়ে ছ'মাস পরে “মা” নাটকটি পাদপ্রদীপের সামনে 
এল । 

সমালোচকরা ধন্য ধন্য করল, দর্শকও মন্দ হল না । অর্ধেন্দুশেখর সম্পর্কে অনেকেই খুব উৎসাহী, 
শুধু তার অভিনয় দেখার জন্যই লোকে আসে, আর এ নাটক তো তাঁর সৃষ্টি ! গিরিশচন্দ্র শ্রদ্ধেয় আর 
অর্ধেন্দুশেখর সকলের প্রিয় । তিনি যা-ই করুন, তাতেই তার সমর্থকের অভাব নেই । এ নাটকে 
নতুন নট-নটাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা পেল নয়নমণি । বেশ কয়েকটি পত্রিকায় লিখল, 
বাংলার নাট্যজগতে আর এক প্রতিভাময়ী অভিনেত্রীর আবির্ভাব ৷ 

কিন্তু আয়ের চেয়ে যে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, অর্ধেন্দুশেখর সে হিসেব রাখছেন না। বছর ঘুরতে 
না ঘুরতেই দেখা গেল তার অনেক দেনা হয়ে গেছে । গিরিশবাবু যা বলেছিলেন, তা যেন অক্ষরে 
অক্ষরে মিলে যাচ্ছে । 

তবু হাল ছাড়লেন না অর্ধেন্দুশেখর । নিজের সর্বস্ব গেছে, এরপরেও থিয়েটার চালিয়ে যাবার 
সঙ্কল্প নিয়ে তিনি একজন অংশীদার ঠিক করলেন । হরিশ্চন্দ্র মালাকার নামে এক ব্যক্তি অর্থ নিয়োগ 
করবেন, আয়-ব্যয়ের হিসেব রাখার ভার তাঁর ওপর । তবে নাটক নির্বাচন বা প্রযোজনার ব্যাপারে 
তিনি মাথা গলাতে পারবেন না। 

হরিশ্চন্দ্রবাবু পাকা লোক । মুখের কথায় তিনি বিশ্বাসী নন, সব কিছু লেখাপড়ায় থাকা চাই। 
অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও তিনি নতুন ভাবে চুক্তি করিয়ে নিচ্ছেন। তিনি সঙ্গে এনেছেন 


১০৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একজন তরুণ ব্যারিস্টার । 

এই ব্যারিস্টারের নাম যাদুগোপাল রায় | থিয়েটারের সব লোকজন অফিস ঘরে এসে চুক্তিপত্রে 
সই করে যাচ্ছে, যাদুগোপাল বসে আছে একপাশে । নয়নমণির দিকে সে ‘তাকিয়ে আছে 
অনেকক্ষণ । তার মকেলের অনুরোধে যাদুগোপাল এর মধ্যে ‘মা’ নাটক দেখে গেছে একবার । 
পৌরাণিক নাটকে সাজগোজ করা নয়নমণির সঙ্গে আজকের আটপৌরে শাড়ি পরা নয়নমণির অনেক 
তফাত । 

নয়নমণির সই হয়ে যাবার পর সেই কাগজটি হাতে তুলে নিয়ে যাদুগোপাল বলল, নয়নমণি 
দাসী ? থিয়েটারের জন্য অনেকে নতুন নাম নেয়, আপনার আসল নাম কী ? 

নয়নমণি বলল, ওই একই নাম । 

ভুরু কুঞ্চিত করে আবার নয়নমণির মুখের দিকে তাকাল যাদুগোপাল । তারপর আস্তে আস্তে 
বলল, আমার স্মৃতিশক্তি খুব ভাল । আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হয়েছিলাম । আমি কিছুই 
ভুলি না। কলেজ জীবনে আমার এক বন্ধু ছিল ভরত সিংহ, বেশ কয়েক বছর আগে তার 
ভবানীপুরের বাড়ির কাছাকাছি একটি বাগানে আমরা একদিন বনভোজন করেছিলাম । সেখানে 
আমাদের উনুন ধরিয়ে দিয়েছিল একটি কিশোরী । সে লেখাপড়া জানত, গান জানত । যতদূর মনে 
পড়ে, তার নাম ছিল ভুমিসৃতা । তাই না? 

নয়নমণির শরীরটা যেন অনড় পাথর হয়ে গেছে। সে এক দৃষ্টিতে চেয়ে রইল যাদুগোপালের 
দিকে। 

যাদুগোপাল বলল, ভরত আমার খুব ভাল বন্ধু ছিল। শুনেছি, আপনার জন্য সে বিবাগী হয়ে 
গেছে । সে এখন কোথায় আছে, আপনি জানেন? 

এবারে নয়নমণির শরীরে স্পন্দন এল, থরথর করে কাপছে তার ঠোট । সে বলল, না, জানি না, 
জানি না । আমি কিছুই জানি না। 

আব দাড়াল না নয়নমণি, ছুটে বেরিয়ে গেল ঘর থেকে । 

ফেবাব পথে ঘোড়ার গাড়িতে বসে সে একা একা কাদতে লাগল অঝোরে । বাড়ি ফিরেও তার 
কান্না থামে না । গঙ্গামণি উদ্বিগ্ন হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগল, কী হয়েছে, হ্যা লা, কী হল 
তোর, কোন অবাগীর ব্যাটা তোকে কী বলেছে? 

নয়নমণি একটা কথাও বলতে পারল না । 


৯৫ 


মধ্যরাত পার হয়ে গেছে, একটু আগে এ বাড়ির সমস্ত ঘরের বাতি নিবেছে, কোথাও কোনও শব্দ 
নেই । বলু অনেক রাত জেগে পড়াশুনো করে । আজ সেও ঘুমিয়ে পড়েছে । শুধু জেগে আছেন 
রবি । রাত্রির পোশাক পরে দাঁড়িয়ে আছেন জানলার গরাদ ধরে । ক্রোধে তাঁর ব্রহ্মতালু জ্বলছে, 
দপদপ করছে কপালের পাশের দুটি শিরা । বাইরের আকাশ মেঘলা, নক্ষত্রমগ্ডলী নিয়ে নিশাপতি 
অদৃশ্য, মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুৎ, একটু পরে শোনা যাবে গুরু গুরু ধ্বনি । অদূরের গাছগুলি 
যেন নিশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে আছে প্রতীক্ষায় | 

এত প্রকৃতিপ্রেমী এই কবি এখন দেখছেন না প্রকৃতির শোভা । ক্রোধের কারণে তাঁর চোখের 
সামনে এখন কিছুই নেই । এত রাগ তাঁর অনেক দিন হয়নি । তার নিশ্বাস পড়ছে ঘন ঘন । তিনি 
জানেন, ক্রোধকে বেশি প্রশ্রয় দিতে নেই, তাতে যুক্তিবোধ ঝাপসা হয়ে যায় । পাকস্থলিতে অন্নরস 


১০৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ক্ষরণ হয়। এ সব জেনেও রবি নিজেকে শান্ত করতে পারছেন না। জানলা ছেড়ে ঘরের মধ্যে 
পায়চারি করতে লাগলেন, একবার দরজা খুলে এলেন বাইরে । আজ বাতাসও থমথমে, তার মস্তিষ্কে 
শাস্তির প্রলেপ দেবার মতন কিছু নেই । 

মুস্কিল হচ্ছে এই, লোকজনের সামনে যতই ক্রোধের কারণ ঘটুক কিংবা যতই অপমানিত বোধ 
করুন, রবি কিছুতেই তাঁর ক্রোধ বা ক্ষোভ প্রকাশ করতে পারেন না। যারা পারে, কিছুক্ষণ পরে 
তাদের মেজাজ সুস্থ হয়ে যায় ৷ রবি লাজুক নন, কিন্তু কটুকথা কিছুতেই বেরুতে চায় না তাঁর মুখ 
থেকে । বিশেষত নিমন্ত্রিত হয়ে কোথাও গিয়ে কি দুর্ব্যবহার করা চলে ? তাঁদের বংশের কেউ 
কখনও এমন কিছু করবে না। অন্য নিমস্ত্রিত কেউ যদি উল্লুকের মতন ব্যবহার করে, তবে সেটা তার 
বংশের দোষ, শিক্ষার দোষ ! অথচ এরাই আবার শিক্ষিত বলে গর্ব করে, ডিগ্রিধারী, তকমাধারী ! 

মুখে বলতে না পারলেও লিখে প্রকাশ করলে মনের জ্বালা মেটে । রবি এর মধ্যে কাগজ-কলম 
নিয়ে বসেও ছিলেন, কিন্তু মনের একাগ্রতা আসেনি । ক্রুদ্ধ মেজাজ নিয়ে কবিতা লেখা উচিত না । 
রবি আগে কয়েকবার লিখেছেন বটে, কিন্তু বুঝতে পেরেছেন তাতে কবিতার মান ঠিক থাকে না। 
ক্রোধ, ক্ষোভ, ঈর্ষা, বক্রোক্তি, কারুর প্রতি ব্যক্তিগত অসুয়া নিয়ে রসসাহিত্য হয় না, মনকে এসব 
থেকে মুক্ত করে নিতে হয় । 

এবার উড়িষ্যায় এসে বারবার তাঁর মন বিগড়ে যাচ্ছে । 

উপলক্ষ যদিও জমিদারি পরিদর্শন, আসল উদ্দেশ্য ভ্রমণ, প্রকৃতির মধ্যে নিমজ্জন এবং বন্ধু-সংসর্গ 
উপভোগ | এমন মহান সুন্দর সমুদ্র । রবি মহাসমুদ্র পাড়ি দিয়ে ইওরোপ ঘুরে এসেছেন দু'বার । 
আরব্য সাগরের তীরে থেকে এসেছেন বারবার । কিন্তু পুরীর সমুদ্রের যেন তুলনা হয় না। 

দাঁড়ালে অবিরাম তরঙ্গমালার রূপ দেখতে দেখতে যেন ফেরানো যায় না চোখ । কিন্ত 

পুরীতেই একটি বিশ্রী অভিজ্ঞতা হয়েছিল, কটকে এসে আবার । সমুদ্র নিয়ে একটা কবিতা লেখার 
কথা মাথায় এসেছিল, কলমের মুখে এসে হারিয়ে যাচ্ছে সেই ভাব । বিক্ষিপ্ত মন নিয়ে কি কবিতা 
লেখা যায় ? 

শুধু চিঠিতেই খুলে বলা যায় মনের কথা | কাকে চিঠি লিখবেন ? একজনকেই শুধু লিখতে ইচ্ছে 
করে, ইন্দিরা, তাঁর বিবি, বাবি, বব্‌ । ইন্দিরা প্রতিদিন অপেক্ষা করে রবির চিঠির জন্য । রবির মনে 
পড়ে তার উন্মুখ চাহনি, তার ব্যাকুলতা*। কিন্তু এমন তিরিক্ষি মেজাজ নিয়ে ইন্দিরাকেও চিঠি লেখা 
যায় না। 

এবার যাঁদের কাছে আতিথ্য নিয়েছেন, সেই বিহারীলাল গুপ্ত ও সৌদামিনী দেবীর সৌজন্য ও 
যত্ন তুলনাহীন । কিন্তু তাঁরা বারবার একটা ভুল করছেন | বিহারীলালের ধারণা, রবীন্দ্রবাবু ওড়িশায় 
এসেছেন, এটা একটা বিশেষ ঘটনা, সুতরাং তা অনেককে জানানো দরকার | রবীন্দ্রবাবু একজন 
প্রসিদ্ধ কবি ও সুগায়ক, উচ্চ বংশের সন্তান এবং জমিদার, তাঁর সঙ্গে অনেকেই পরিচিত হলে খুশি 
হবে। ৃ 

পুরীতে সমুদ্রন্নান এবং বেলার্ভুমিতে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে বসে থাকাতে চমৎকার সময় 
কাটছিল । পুরী তাঁর এমন পছন্দ হল যে রবি এখানে একটা বাড়ি বানাবেন ঠিক করে ফেললেন । 
একটা বেশ ছোট্ট বাংলো প্যাটার্নের বাড়ি, সেখানে এসে থাকবেন মাঝে মাঝে এখন থেকেই কল্পনায় 
দেখতে পান সেই বাড়িটা । এর মধ্যে বিহারীলাল তাঁর বাড়িতে লোকজনদের ডাকছেন । একদিন 
ঠিক করলেন রবিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন । রবির যাবার ইচ্ছে নেই, তিনি যে 
নিরালায় কিংবা ছোট একটা পরিচিত গোষ্ঠীর মধ্যেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা অন্যে বোঝে না। 
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে বকবক করার চেয়ে নীলাম্বুরাশির দিকে চুপচাপ চেয়ে থাকাও কি অনেক 
ভাল নয় ? বিহারীলাল গুপ্ত যদি এটা বুঝতেন তা হলে তিনি নিজেই তো কবি হতেন । বিহারীলাল 
রবিকে বোঝালেন যে রবি যখন জমিদার হিসেবে পরিদর্শনে এসেছেন, তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের 
সঙ্গে একবার অন্তত সৌজন্যমূলক সাক্ষাৎকার বিশেষ জরুরি । 

ম্যাজিস্ট্রেট ওয়াল্স সাহেবের কাছে রবির বিস্তৃত পরিচয় জানিয়ে আগে একটি চিঠি পাঠালেন 


১০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিহারীলাল, বিকেলবেলা রবিকে সঙ্গে নিয়ে হাজির হলেন সাহেবের বাংলোতে | তাঁদের বারান্দায় 
দাঁড় করিয়ে রেখে চাপরাশি ভেতর থেকে [রে এসে জানাল যে সাহেব-মেম ব্যস্ত আছেন, কাল 
সকালবেলা এলে দেখা হতে পারে । অপমনে রবির মুখ বিবর্ণ হয়ে গেল । যেচে এসে এ রকম 
প্রত্যাখ্যানের অপমান সহ্য করতে হল ! 

বিহারীলাল অবশ্য ফেরার পথে বারবার লতে লাগলেন, নিশ্চই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে । 
এ রকম তো হবার কথা না-_ | খানিকবাদ ম্যাজিষ্ট্রেট গিন্নির চিঠি এল, তাতে দুঃখ প্রকাশ করে 
জানানো হয়েছে যে, চাপরাশি আগের চিঠিটিদিতে ভুল কবেছে, না হলে ডিস্ট্রিক্ট জজের সঙ্গে ডিস্ট্রিক্ট 
ম্যাজিস্ট্রেট সব সময়ই দেখা করতে প্রস্তুত । কাল সবাইকে অবশ্যই ডিনারে আসতে হবে ইত্যাদি ! 

এ চিঠিও রবির পক্ষে সম্মান জনক নয় একজন জমিদার তথা লেখক বাড়ির দ্বার থেকে ফিরে 
এসেছেন সেটা বড় কথা নয়, ডিস্ট্রিক্ট জজ বিঃ গুপ্ত ফিরে গেছেন, সেটাই প্রটোকল হিসেবে ঠিক হয় 
নি। সেই জন্য ডিনার । রবির আবার যবার প্রশ্নই ওঠে না। কিন্তু বিহারীলাল নাছোড়বান্দা । 
স্বয়ং ম্যাজিস্ট্রেট পত্নী চিঠি লিখে আমন্ত্রণ ঈ্গানিয়েছেন, এখন না গেলে তিনি অপমানিত হবেন । 
আমরা অপমান গিলে ফেলতে পারি, কিন্তু রাজার জাতকে তো অপমান করা যায় না। ভুল 
ভাঙাভাঙির দায়িত্ব বিহারীলাল নেবেনই। রবি বারবার না না বলতে পারেন না, অগত্যা 
বিহারীলালের সম্মান রক্ষার্থে তাঁকে যেতেই হল । তারপর শুধু কৃত্রিম হাসি আর আমড়াগাছি 
কথাবার্তা । রবির মন তিক্ত হয়ে ছিল, কিছুতেই সহজ হতে পারেন নি । ডিনার টেবিলে বসার সময় 
ম্যাজিস্ট্রেট গিন্নি বললেন, কোনও রকম গো-মাংসের ডিশ্‌ রাখা হয় নি, আপনারা তো হিন্দু, 
অপনাদের জাত যাবার সম্ভাবনা নেই ! 

সম্প্রতি গো-বক্ষা নিযে যে আন্দোনন চলছে, সেই ইঙ্গিত করে একটা খোঁচা মারা হল ! 
বিহাবীলালের মুখ চেযে ববি কোনও উত্তর দিলেন না। লোককে আমন্ত্রণ করে তার রুচিমতন 

ম্যাজিস্ট্রেট সাহেব আবাব গান কব্নে। খানিকটা সুরাপানের পর তিনি গান জুড়ে দিলেন। 
বিহারীলালই বা ছাড়বেন কেন ? তাঁর সঙ্গী এই তরুণ জমিদারটিও যে একজন প্রসিদ্ধ গায়ক সে কথা 
বলতে লাগলেন সাতকাহন কবে । রবি বারবার বিহারীলালকে ভুরুর ইঙ্গিতে নিষেধ করতে লাগলেন, 
এখানে গান গাইবাব তাঁর বিন্দুমাত্র ইচ্ছে নেই, বিহারীলাল বুঝছেনই না । ম্যাজিস্ট্রেটের যুবতী 
শ্যালিকা বিস্মিত চোখে বলল, রিয়েলি ? ইনি একজন সিংগার ? আমি কখনও ইন্ডিয়ান সং শুনিনি । 
ববিকে গাইতেই হল । এমন অনিচ্ছুক ভাবে তিনি জীবনে কখনও -গান করেন নি। এই 
শ্বেতাঙ্গরা কথা বলছে ওপব থেকে, এরা পিঠ চাপড়াচ্ছে। এ গানের মর্ম কিছুই বুঝছে না। তবু 
হাততালি দিচ্ছে, বাচ্চাদের আধো আধো বুলি শুনে বয়স্করা যে-রকম হাততালি দেয় । 

রবির মুখে একটা তিক্ত স্বাদ লেগে রইল ৷ বাড়ি ফিরে সে বিহারীলালকে দৃঢ় স্বরে জানিয়ে দিল, 
আর কোনও ইংরেজ বাজ্পুরুষের সঙ্গে সে দেখা করতে মোটেই রাজি নয়। জমিদারি কাজের 
জন্যও ওদের সংস্পর্শে যাবার কোনও প্রয়োজন নেই । 

কটকে ফিবে আসার পর আরও বিপত্তি ঘটল । আজই সন্ধের ঘটনায় রবি এত ক্রুদ্ধ হয়েছেন যে 
তা কিছুতেই ভুলতে পারছেন না । 

বিহারীলাল বাড়িতে লোকজনদের না ডেকে পারেন না। মানুষজনদের না খাইয়ে সৌদামিনীর 
তৃপ্তি নেই। রবি অন্য কোথাও কারুর বাড়িতে দেখা করতে যাবেন না। কিন্তু এ বাড়িতে তো 
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন । ওড়িশার কবিরা সবাই বাংলা পড়েন, 
তাঁরা রবির কবিতার অনুরাগী, অগ্রগণ্য কবি মধুসুদন রাও রবিকে তাঁর কবিতা শোনাতে চান, তাঁরা 
তো আসবেনই। মধুসূদন রাও আবার স্থানীয় ব্রাহ্ম সমাজের আচার্য । এর মধ্যে এক রবিবার 
ওড়িয়াবাজারেব ব্রহ্ম মন্দিরে উপাসনা সভায় রবিকে যেতে হয়েছিল । তিনি আদি ব্রাহ্ম সমাজের 
সাধারণ সম্পাদক, এখানকার ব্রাহ্মরা ছাড়বেন কেন ! রবির গান গাইবার কথা ছিল, কিন্তু গান 


১০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গাইবেন কি, বেদিতে বসে মধুসূদন রাও ঝাড়া দেড় ঘণ্ট বক্তৃতা দিলেন, রবির গান গাইবার মেজাজই 
নষ্ট হয়ে গেল প্রার্থনা সভায় এত লম্বা লম্বা বক্তুঘা রবির একেবারেই পছন্দ নয়। এর পরে 
মধুসুদন রাওয়ের কবিতা শোনার ব্যাপারেও রবির ভীতিজন্মে গেছে। 

ইংরেজ রাজপুরুষদের সঙ্গে মিশতে চান না রবি, চিন্ত ইংরেজ শিক্ষকের সঙ্গে কথাবার্তা বলতে 
তাঁর আপত্তি থাকার কথা নয় | বিহারীলাল তাই আছ ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানকার 
র্যাভেন শ' কলেজের প্রিন্সিপাল হলয়ার্ড সাহেবকে । চিন্ত এই নাকি এক কলেজ অধ্যক্ষের ছিরি ! 
গলার আওয়াজ, অনেক শব্দ বোঝাই যায় না। অধ্যক্রর বদলে নগরকোটাল হলেই যেন তাকে 
বেশি মানাত। বেঙ্গল প্রেসিডেল্সির ছোটলাট স্যার ধর্লস ইলিয়টের সঙ্গে এই হলয়ার্ডের দোস্তি 
আছে, তাই সবাই তাকে বেশি বেশি খাতির করে, চয় পায়। ছাত্রদের কাছেও এই অধ্যক্ষ 
একেবারেই জনপ্রিয় নয় । কলেজ শুরু হয় সাড়ে দশটা, হলয়ার্ড নিয়ম করেছিল যে গেটের তালা 
দশটা পঁচিশের আগে খোলা হবে না। রোদ্দুর কিংবা বৃষ্টি মধ্যে ছাত্রদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, 
তালা খোলার পর সবাই হুড়হুড় করে ঢোকে, সে এক নিশ্রী ব্যাপার । কোনও একটি ছাত্র একদিন 
গেটের তালাটা চুরি করে নিয়েছিল, সেই জন্য শাস্তি পেতে হয়েছিল বহু ছাত্রকে । 

হলয়ার্ডের চেহারা ও কর্কশ ব্যবহার দেখে রবি প্রথম :থকেই তাকে অপছন্দ করেছিলেন । এমন 
উৎকট ইংরেজ খুব কম দেখা যায়। রবি প্রায়ই ভানেন, ইংল্যান্ডে তিনি কত ভদ্র, সভ্য, নম্র 
ইংরেজদের সঙ্গে মিশেছেন, মার্জিত ব্যবহার সে সব ইংরেজদের সঙ্গে বেশ মেশা যায়। এ দেশে 
এসেই ইংরেজরা এত অভদ্র হয়ে যায় কী করে ? কিংবা বেছে বেছে অভদ্র, গোঁয়ারগোবিন্দদেরই 
পাঠানো হয় ভারতবর্ষে ? এই হলয়ার্ড অন্যদের কথা বলর সুযোগ দেয় না, নিজেই বেশি বকবক 
করে । খাবার টেবিলে বসেই তো অসভ্যতা শুরু করে দিল। 

এ বাড়িতে রবি প্রধান অতিথি, তাঁর সঙ্গে পরিচয় করবার জন্যই সবাইকে আমন্ত্রণ জানানো 
হয়েছে। কিন্তু হলয়ার্ড রবিকে পাত্তাই দিল না। কে একজন বাংলা কবিতা লেখে কি না লেখে 
তাতে তার কিছু যায় আসে না। একবার সে শুধু রবিকে কল, তুমি ইংরিজিতে কিছু লেখার চেষ্টা 
করো না ? তারপরই চলে গেল প্রসঙ্গান্তরে । এই আসরে দে এক মাত্র ইংরেজ, সুতরাং তার কথাই 
শেষ কথা । | 

ইংরেজদের মহলে এখন মুখ্য আলোচনার বিষয় দুটি । গোরুর মাংসের মতন একটি সুখাদ্য 
খাওয়া হবে কি হবে না, তা নিয়ে নেটিভদের মধ্যে ঝগড়া, মারামারি । আর দ্বিতীয়টি হল, বিচার 
ব্যবস্থায় জুরি প্রথা । লেফটেনান্ট গভর্নর স্যার চার্লস ইলিয়ট কিছুকাল আগে এক আদেশ জারি করে 
বাংলার কয়েকটি জেলায় জুরি ব্যবস্থা ছেঁটে দিয়েছিলেন, তা নিয়ে প্রবল প্রতিবাদ ওঠে । শিক্ষিত 
সমাজ পত্র পত্রিকায় সরকারের এই আচরণের নিন্দা করে, ইংরেজদের কাগজগুলো আবার এই সব 
শিক্ষিত ভারতীয়দের কুকুর-বাঁদরদের সঙ্গে তুলনা করে । সরকারি আদেশ এখন প্রত্যাহার করে 
নেওয়া হয়েছে বটে, কিন্তু ঝগড়ার জের মেটেনি । 

খাবার টেবিলে বসে সুরায় চুমুক দিয়ে হলয়ার্ড বিহারীলালকে জিজ্ঞেস করল, তুমি তো একজন 
জজ, তুমি এই জুরি ব্যবস্থা সম্পর্কে কী বলো? 

বিহারীলাল বললেন, ইংল্যান্ডে যদি এই জুরি ব্যবস্থা থাকতে পারে, তাহলে ভারতেই বা থাকবে না 
কেন ? আইন তো একই । 

হলয়ার্ড অট্টহাসি করে বলে উঠল, তুমি বলো কী গুপ্ত ? ইংল্যান্ডের সঙ্গে এদেশের লোকদের 
তুলনা ? ইংল্যান্ডের লোকদের একটা মরাল স্ট্যান্ডার্ড আছে। সেন্স অফ রেসপনসিবিলিটি আছে। 

এ দেশের লোকের নেই ? 

_ কোথায় ? কোথায় ? নেটিভদের মধ্যে থেকে বেছে জুরি করলে দেখবে তারা ঘুষ খাবে । 
মিথ্যে কথা বলবে । আইনের পবিত্রতা রক্ষা করবে না। 

_এ দেশের সবাই এরকম ? 


১০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


__আলবাত! আমি ছাত্র চড়িয়ে খাই, আমি জানি না ? শয়তানের হাড্ডি সব ! 

একটু থেমে, সকলের দিকে তাকিয়ে হলয়ার্ড বলল, মে বি, দা প্রেজেন্ট কম্পানি এগ্জেম্টেড । 
কিন্ত আমি দেখেছি, এ দেশের অধিকাংশ লোক অসৎ । মিথ্যেবাদী । এরা জুরি সেজে ইংরেজদের 
বিচার করবে ? অডাসিটি আর কাকে বলে । আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, নেটিভদের মরাল 
স্ট্যান্ডার্ড লো, লাইফ-এর সেক্রেডনেস সম্পর্কে কোনও বিশ্বাস নেই... 

লোকটি এই কথাই বলে গেল অনবরত । রবি প্রতিবাদ করতে গেলেন দু’ একবার, কিন্তু হলয়ার্ড 
হেঁড়ে গলায় টেঁচিয়েই বাজিমাৎ করতে চায় | রবি মরে গেলেও অত গলা তুলে কথা বলতে পারবেন 
না। 

আশ্চর্য এই যে হলয়ার্ডের এই সব কথার মধ্যেও অনেকে হাসল, কৃতার্থ হয়ে যাবার ভাব করে 
তাকিয়ে রইল । অনেকখানি খাদ্য-পানীয় গলাধঃকরণ করে হলয়ার্ড যখন হঠাৎ এক সময় উঠে 
দাঁড়িয়ে বলল, এবার আমাকে যেতে হবে, তখন অনেকে হেঁ হে করে তাকে এগিয়ে দিতে গেল, কেউ 
কেউ নিজের সন্তানের শিক্ষার কথাও বলল ফিসফিস করে | 

এ দেশে বসে, এ দেশের একজন মানুষের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসে, এদেশের সব মানুষকে 
কুৎসিত ভাষায় গালি দিয়ে গেল একজন লোক । রাজার জাত বলেই তার এত সাহস ? আমরা 
সকলে মিলে এর প্রতিবাদ করতে শিখব কবে ? 

সেই থেকে রবির মাথায় আগুন জ্বলছে, আজ আর ঘুম আসবে না কিছুতেই । 

একটু পরে রবি পাশের ঘর থেকে বলুকে ডেকে তুললেন । বলেন্দ্র এখন তেইশ, চব্বিশ বছরের 
যুবক, ববি ইদানীং এই ভ্রাতুষ্পুত্রটিকে সঙ্গে নিয়ে বাইরে আসছেন মাঝে মাঝে, তাকে জমিদারির কাজ 
শেখাচ্ছেন তো বটেই, তার সঙ্গে সাহিত্য আলোচনাতেও অনেক সময় কাটানো যায় । জোড়াসাঁকোর 
বাডিতে অল্পবয়সীদের মধ্যে বলেন্দ্ররই সত্যিকারের সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া গেছে। 
বলেন্দ্রব একটাই দোষ, সে বড় বেশি লাজুক, সে লোকজনের সামনে মুখ তুলে কথাই বলতে পারে 
না। 

বলেন্দ্র ধড়মড় করে উঠে বসে জিজ্ঞেস করল, কী হয়েছে, রবিকা ? 
ববি ধমকের সুরে বললেন, 'সাধনা'র জন্য তোকে লেখা তৈরি করতে হবে না ? শুধু পড়ে পড়ে 
ঘুমোলেই চলবে ? এত ঘুম ভাল নয় ! 

রাত্রির তৃতীয় প্রহর, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, বলেন্দ্রর ঘর অন্ধকার, রবির ঘরে একটা 
হ্যাজাক বাতি রাখা আছে এক কোণে । এই রকম সময় হঠাৎ লেখার কথা ? 

রবি বললেন, তুই কতখানি লিখেছিস, আমাকে দেখা । আমি সংশোধন করে দিচ্ছি। 
কাল-পরশুই কলকাতায় পাঠিয়ে দিতে হবে । 

বলেন্দ্র নিজের লেখা কয়েকটি পৃষ্ঠা নিয়ে এল রবির ঘরে । হ্যাজাকটা তুলে রবি টেবিলে 
বসলেন । বলেন্দ্রর অধিকাংশ লেখাই রবি নিজে দেখে দেন, কোথাও ভাষা বদল করেন, কোথাও 
জুড়ে দেন কয়েকলাইন, বলেন্দ্র পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শেখে । 

রবি মনঃসংযোগের চেষ্টা করলেন কয়েক মিনিট । তারপর মুখ তুলে বললেন, আজকের ওই 
সাহেবটা যে আমাদের অপমান করে গেল, তুই কিছু বললি না কেন? 

বলেন্দ্র বলল, লোকটা অতি অসভ্য ! রবিকা, তুমিও তেমন প্রতিবাদ করলে না । আমি আর কী 
বলব । 

রবি বললেন, আমি বলব কী, ও গাঁক গাঁক করে যাঁড়ের মতন ট্যাচাচ্ছিল যে ! একটি খাটি 
জন্বৃষ ৷ 

বলেন্দ্র বলল, লোকটা র-অক্ষরটা উচ্চারণই করে না, অনেক কথা বোঝা যায় না। 

রবি বললেন, বলু, আমরা শুধু ওদের সহ্য করি, তাই না । তার ওপর আবার ওদের বাড়িতে ডেকে 
আনি, ওদের আদর কাড়তে যাই, অবনতির একশেষ ! ওদের উচ্ছিষ্ট, ওদের আদরের জন্য আমার 
তিলমাত্র প্রত্যাশা নেই । আমি তাতে লাথি মারি! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৯০৪ 


বলেন্দ্র চমকে উঠল । রবিকাকার মুখে এ ধরনের ভাষা সে কখনও শোনে নি । 

রবি থরথর করে কাঁপতে কাঁপতে আবার বললেন, মুসলমানের কাছে যেমন শুয়োরের মাংস, 
ওদের আদর আমার পক্ষে তেমন । যাতে আত্ম অবমাননা করা হয়, তাতেই তো যথার্থ জাত যায় ! 
জানিস বলু, আমাদের ভারতবর্ষের সবচেয়ে ভাঙা কুটিরের, সবচেয়ে মলিন চাষিকেও আমি আপনার 
লোক বলতে কুষ্ঠিত হব না, আর যারা ফিটফাট কাপড় পরে ডগকার্ট হাঁকায়, আর আমাদের নিগার 
বলে, তারা যতই সভ্য, যতই উন্নত হোক-_আমি যদি কখনও তাদের কাছাকাছি যাবার জন্যে লোভ 
করি, তা হলে যেন আমার মাথার ওপর জুতো পড়ে ! 

বলেন্দ্র ব্যাকুল ভাবে বলল, রবিকা, রবিকা । 

রবি বললেন, ওই লোকটার কথা শুনে আমার যে কী রকম করছিল, তোকে কী বলব ! আমার 
বুকের মধ্যে রক্ত একেবারে ফুটছিল, এখনও = 

বলেন্দ্র বলল, আর থাক, আর থাক, রবিকা । এখন আর ও নিয়েভেবো না। তুমি বরং একটা 
গান গাও-_ 

রবি বললেন, এখানে আর একদিনও থাকব না । কালই আমরা বালিয়া চলে যাব । এখানে আর 
আমার গান আসবে না । 

ক্রোধেব নিবৃত্তি হল বালিয়াতে গিয়ে । সেখানে ক'দিন ধরেই অস্রান্ত বৃষ্টি । জমিদারির কাজকর্ম 
সেরে ফেরার পথে ভুবনেশ্বরের মন্দিরগুলি, উদয়গিরি-খগুগিরি দেখে আবার চলে এলেন কটকে । 
ভারতের মহান এঁতিহ্যের এই শিল্প নিদর্শনগুলি দেখার পর রবির মন থেকে সব গ্লানি দূর হয়ে যায় । 

কটকে এসে ওরা আবার উঠলেন বিহারীলালের বাড়িতেই । গুপ্ত দম্পতি অত্যন্ত সজ্জন, তাঁদের 
ওপর রাগ করে থাকা যায় না। চাকরির সুত্রে বিহারীলালকে আ্যাংলো-ইন্ডিয়ান সাহেবদের সঙ্গে 
যোগাযোগ রাখতেই হয় | কিন্তু মনে মনে তাঁরা স্বদেশি । রবিদের পরিবারের সঙ্গে এদের সম্পর্ক 
অনেক দিনের । 

এবারে আর বিহারীলাল সামাজিক অনুষ্ঠানাদির দিকে গেলেনই না। সৌদামিনী তাঁর “সখি 
সমিতি'র উদ্যোগে শুরু করলেন “বাল্মীকি প্রতিভা’ নাটকের মহড়া । রবিকে অনুরোধ করলেন গানের 
সুরগুলি ঠিকঠাক দেখিয়ে দিতে । 

এ কাজ রবির খুবই পছন্দ । তাঁর গান অন্য কেউ গাইলে তিনি বেশ শ্লাঘা অনুভব করেন । 
চণ্ডীদাস, বিদ্যাপতি, রামপ্রসাদ, নিধুবাবুর মতন তাঁর গানও কি একদিন দিকে দিকে ছড়িয়ে পড়বে? 
এই বত্রিশ বছব বয়েসের মধ্যেই কম গান তিনি লেখেননি । কলকাতার রঙ্গমঞ্চে এখন তাঁর গান 
গাওয়া হয়, কিন্তু বাংলার বাইরে রবি তাঁর গান অন্যের মুখে এই প্রথম শুনলেন । 

‘বাল্মীকি প্রতিভার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছে, তাদের সকলেরই উচ্চারণ বা সুর এখনও 
ঠিক সড়গড় হয়নি । “বাল্মীকি'র ভূমিকায় হেরশ্বচন্দ্র নামে স্থানীয় এক শিক্ষকের অভিনয় বেশ 
আডষ্ট । গানের গলা আছে, কিন্ত কথায় কথায় তাল দেবার দিকে ঝোঁক । অন্যরা মোটামুটি 
চলনসই, শুধু মহিলামণি নামে একটি তরুণীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন রবি | এই চঞ্চলা তরুণীটি 
অন্যদের সঙ্গে ওড়িয়া ভাষায় কথা বলে, আবার নাটকের মহড়ার সময় তার বাংলা উচ্চারণ একেবারে 
নির্ভুল, একটু টানও নেই । শুধু তাই নয়, অন্যরা কেউ দু'একটি পংক্তি ভুলে গেলে মহিলামণি বই না 
দেখেই তা বলে দেয় । অর্থাৎ পুরো নাটকটিই তার মুখস্ত । 

অভিনয় প্রতিভা অনেকের সহজাত ভাবেই থাকে । আবার কারুর কারুর অনেক ঘষামাজাতেও 
কিছু হয় না। বাল্মীকির ভূমিকাটি ফুটছে না একেবারেই । 

রবি এক সময় মহিলামণির তারিফ করে বললেন, তুমি দেখছি সব গানগুলিই শিখে নিয়েছ, ইচ্ছে 
করলে তুমি বোধহয় বাল্মীকি সাজতেও পারো! 

মহিলামণি সঙ্কোচে মাথা নিচু করল । 

ইঙ্গিতটি বুঝতে পারলেন সৌদামিনী । তিনি বললেন, কী আশ্চর্য হেরম্ব, তুমি তো আগে এর 
চেয়ে অনেক ভাল শিখেছিলে । এখন ভুল করছ কেন? 


১১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হেরম্বচন্দ্র বলল, স্বয়ং নাট্যকারকে দেখে আমার সব গুলিয়ে গেছে । তা ছাড়া, উনি নিজে এই 
ভূমিকায় মঞ্চে নেমেছিলেন, সেই কথা ভেবেই আমার হাত-পা গুটিয়ে যাচ্ছে। ওঁর তুলনায় আমি 
তো নিতান্তই তুচ্ছ ! | 

একথা ঠিক, রবি উপস্থিত থাকলে মেয়েদের তুলনায় পুরুষরা সবাই যেন আড়ষ্ট হয়ে যায় । যেন 
তারা হীনম্মন্যতায় ভোগে । রবির মতন এমন রূপবান ও মধুর স্বভাব সম্পন্ন পুরুষ দুর্লভ । মেয়েরা 
তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে, পুরুষদের মুখ ফ্যাকাসে হয়ে যায় ৷ রবি আসবার আগে মহড়ার 
সময় হেরম্বচন্দ্রের নায়কোচিত দাপট ছিল, এখন স্বয়ং নাট্যকারই নায়ক, সে একটি পার্শ্বচরিত্র মাত্র । 
নাট্যকারও নারীদের প্রতি যত মনোযোগী, পুরুষদের প্রতি ততটা নন। রবির স্বভাবই এই, অচেনা 
পুরুষদের সঙ্গে তিনি সহজে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে পারেন না, কিন্তু মেয়েদের সঙ্গে অনায়াসেই 
তাঁর সখ্য হয়ে যায় । 

হেরম্বচন্দ্র হাত জোড় করে বলল, আমি একটা প্রস্তাব নিবেদন করব ? আমাদের এই নাটক 
মান্যগণ্য অনেকেই দেখতে আসবেন । আমাদের সৌভাগ্যবশত স্বয়ং রবীন্দ্রবাবু যখন এখানে 
উপস্থিত আছেন, তিনিই বাল্মীকির ভূমিকা গ্রহণ করুন | তা হলেই পালাটি সবাঙ্গ সুন্দর হবে | আমি 
ঠিক পারছি না, আমি সরে দাঁড়াচ্ছি । 

অনেকেই সমর্থনসুচক শব্দ করল | সৌদামিনী দারুণ আগ্রহের সঙ্গে চেয়ে রইলেন রবির দিকে । 

রবি মাথা নেড়ে সহাস্যে বললেন, তা হয় না। নাটক রচনা করে এমনই কী অপরাধ করে বসেছি 
যে বিভিন্ন জায়গায় গিযে আমায় তা অভিনয় করেও দেখাতে হবে ? সঙ্গীত যিনি রচনা করেন, এক 
সময় তিনি তুচ্ছ হয়ে যান, বিভিন্ন গায়কেরাই সে সঙ্গীতের যথার্থ রূপ ফুটিযে তোলেন । আমি 
এখানে দর্শকের আসনেই বসতে চাই | হেরম্ববাবু আপনি অবশ্যই পারবেন । 

তিন চারদিন মহড়াতে বসেই রবি সকলকে চিনে গেলেন । মহিলামণিই তাঁকে সবচেয়ে মুগ্ধ 
কবেছে। খুঁটিয়ে খুঁটিয়ে তিনি সৌদামিনীর কাছ থেকে ওর সম্পর্কে সব খবরাখবর জেনেছেন, এমন 
এক প্রাণোচ্ছল তরুণীকে অকালবৈধব্যের যাতনা বয়ে যেতে হবে সারাজীবন ? সৌদামিনীর সাহচর্যে 
এসে সে বাইরের পৃথিবীর অনেক কথা জেনেছে, খানিকটা যেন মুক্তির স্বাদ পেয়েছে। কিন্ত 
বিহারীলালের বদলিব চাকরি, তাঁরা তো কটকে বেশিদিন থাকবেন না। তাঁরা চলে গেলে এই 
মেয়েটি আবার যে তিমিরে ছিল, সেই তিমিরে ? 

রবিই প্রস্তাব করলেন, আচ্ছা, ওই যে ভরত নামে ছেলেটিকে দেখি পেছনের দিকে চুপ করে বসে 
থাকে, নিজে থেকে কোনও কথাই বলতে চায় না, যেন অন্যেই সব কথা বলবে, ও শুধু শুনবে, ওর 
কি বিবাহ হয়েছে ? যদি না হয়ে থাকে, তা হলে এই দু'জনকে মিলিয়ে দেবার জন্য ঘটকালি করলে 
হয়না? 

সৌদামিনী বললেন, কে ঘটকালি করবে ? তুমি ? এখানে বিধবা বিবাহের প্রচলন নেই । 

রবি বললেন, কারুকে তো শুরু করতে হবে ? নইলে প্রচলন হবে কী করে ? এই যুবকটি সেই 
সাহস সঞ্চয় করতে পারবে কি না, সেইটা জানাই আগে দরকার । 

সৌদামিনী বললেন, আমি দু'একবার ইঙ্গিত দিয়েছি । ভরতের বিবাহে মন নেই মনে হয়। 

ভরত পারতপক্ষে রবির কাছ ঘেঁষে না। এই কবির কবিতা সে কৈশোরকাল থেকে পছন্দ করে, 
মুখস্থও বলতে পারে এখনও অনেক লাইন, কিন্তু ওঁর সঙ্গে ব্যক্তিগত ভাবে পরিচিত হবার ব্যাপারে 
তার একটা আশঙ্কা আছে । ভরত জানে, রবীন্দ্রবাবুর সঙ্গে ত্রিপুরার রাজ সরকারের যোগাযোগ 
আছে । সেই জন্যই ভরত এঁর কাছে নিজের পরিচয় কোনওক্রমেই জানাতে চায় না। এর মধ্যেই 
একবার রবি ভরতের উচ্চারণ শুনে বলেছেন, বাড়ি কোথায় ? কুমিল্লা, নাকি সিলেট ? 

নিজের পার্টের সময়টুকু ছাড়া আর মুখ খোলে না ভরত । মহিলামণিকে সে চক্ষু দিয়ে অনুসরণ 
করে, কিন্তু এখন আর তার বুক কাঁপে না। একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে মহিলামণির মুখের একটা 
পাশের সঙ্গে ভূমিসৃতার মুখের যথেষ্ট মিল আছে ঠিকই, এই পৃথিবীতে কত মানুষ, একজনের সঙ্গে 
আর একজনের চেহারার কিছুটা সাদৃশ্য থাকা অস্বাভাবিক কিছু নয় । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১১১ 


কিন্তু ভরত ইতিমধ্যেই জেনে গেছে যে ভূমিসৃতার সঙ্গে মহিলামণির আর কোনও সম্পর্কই 
নেই। আত্মীয়তা দূরে থাক, ভূমিসূতা নামে সে কারুকে চেনে না। সুতরাং এখন আর মহিলামণি 
সম্পর্কে ভরতের কৌতুহল বা আগ্রহ নেই, মহিলামণির মুখের একটি পাশ যখন ভূমিসূতার মতন 
দেখায়, তখন শুধু সেইটুকু সে দেখে । 

ঘটকালির ব্যাপারে রবির খুব উৎসাহ । যে সব মেয়েরা নিছক অস্তঃপুরে আবদ্ধ থাকে না, 
স্বেচ্ছায় বেরিয়ে আসে, নিজস্ব কোনও গুণপনার পরিচয় দেয়, সে রকম কারুর সঙ্গে একবার পরিচয় 
হলে রবি তাদের একেবারে হারিয়ে ফেলতে চান না । তিনি চান, তারা কাছাকাছি থাকুক । পরিচিত 
কারুর সঙ্গে বিবাহ হলে সংস্পর্শ থেকে যায় । 

ভরতের কাছে বিবাহের প্রস্তাব দেবার বদলে রবি তার কাছে বলেন্দ্রকে পাঠালেন । ভরত 
এখানকার একটি ব্যাঙ্কের হিসাবরক্ষক, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তাকে অন্য কাজে লাগানো যেতে 
পারে । শিলাইদহে একজন নতুন ম্যানেজারের প্রয়োজন ৷ জোড়াসীঁকোর বাড়িতেও খাজাঞ্চিখানায় 
এরকম একজন উপযুক্ত লোক পেলে ভাল হয় | বলেন্দ্রকে সে রকম কথাই বলে পাঠালেন রবি । 
সংসারটি এখন নিজেকেই সামলাতে হয় | মোটামুটি রান্নার কাজ ভরত নিজেই চালাতে পারে, কিন্ত 
স্বভাবটি তার বড় অগোছালো, তার জিনিসপত্র সব ছড়ানো থাকে এদিকে সেদিকে । বিছানাটা 
পাতাই থাকে দিনের পর দিন, গুটিয়ে রাখা হয় না। সেই খোলা বিছানায় থাকে দু'একখানা বই, 
ময়লা জামা, ভিজে গামছা । 

বলেন্দ্র ধনীর সন্তান, দাস-দাসী পরিবৃত সংসারে মানুষ, নিজের হাতে কোনও কিছু করতে 
শেখেনি, লেখা-পড়া ও সঙ্গীত-শিল্পের চচাঁতেই বর্ধিত হয়েছে । একটি অবিবাহিত যুবকের এমন 
ছন্নছাড়ার মতন সংসার দেখার অভিজ্ঞতা তার এই প্রথম । সে এসে দেখল, ভরত নামে এই 
গ্র্যাজুয়েট যুবকটি কোমরে একটি গামছা বেঁধে, একটি ঝাঁটা নিয়ে পিটিয়ে পিটিয়ে ঘরের কোণ থেকে 
আরশোলা মারছে । 

আরশোলা নামক প্রাণীটিকে, প্রাণী বা পতঙ্গ যাই-ই হোক, বলেন্দ্র বড়ই ভয় পায় । তটস্থ হয়ে 
সে দরজার কাছ থেকে সরে গেল । 

ভরত তাকে দেখে কুঠিতভাৰে বলল, ইস্‌, আপনি এলেন, কোথায় যে আপনাকে বসতে বলি ! 
এই বষরি সময়ে বড় পোকামাকড়ের উপদ্রব হয় ! সকালেই খাটের তলা থেকে একটা তেঁতুলে বিছে 
বেরিয়েছে ! ব্যাটাকে মেরে ফেলেছি অবশ্য । 

তেঁতুলে বিছের নাম শুনেই বলেন্দ্রর একটি লক্ষ দিতে ইচ্ছে হল । সভয়ে তাকিয়ে দেখল, দ্বিতীয় 
কোনও বিছে পায়ের কাছে ঘোরাফেরা করছে কি না। তেঁতুলে বিছেরা ব্যাচেলারের মতন একা একা 
থাকে এমন কখনও শোনা যায়নি, তাদের সঙ্গী-সাথী কাছাকাছি থাকতেই পারে । 

হাত ধুয়ে, গামছাটা খুলে রেখে এসে ভরত বলেন্দ্রকে নিয়ে বাইরের রকে বসল । গল্প হল 
কিছুক্ষণ । ভরত অবশ্য এখানকার ব্যাঙ্কের চাকরি ছেড়ে, ঠাকুরদের জমিদারিতে চাকরি নিতে রাজি 
নয় । এখানেই সে বেশ আছে। 

ভরতকে বেশ পছন্দই হল বলেন্দ্রর । ফিরে গিয়ে রবিকাকাকে সব বিবরণ দিতে দিতে বলল, 
জানো, ওর ওই একলা একলা গৃহস্থালি আমার বেশ লেগেছে । বিদেশের কোনও গল্পের নায়কের 
মতন ! তবে, ওসব দেশে আরশোলা কিংবা তেঁতুলে বিছে থাকে না বোধ হয় ! 

সৌদামিনী বললেন, বলুকে দিয়ে হবে না, তুমি নিজে কথা বলে দেখো, রবি | 

পরের দিন সারা দিন বৃষ্টি, অঝোরে বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি । বিকেল পাঁচটা থেকে মহড়া শুরু 
হওয়ার কথা, কেউ আসেনি । জজসাহেব অবশ্য যথাসময়ে আদালতে গেছেন, দুপুরে রবি কিছুক্ষণ 
'নেপালিজ বুদ্ধিস্ট লিট্রেচার নামে একটি বই পড়েছেন, কিছুক্ষণ “সাধনা'র জন্য একটি প্রবন্ধ 
রচনা করেছেন । বলেন্দ্রকেও লিখতে বসিয়ে দিলেন, কোনও এক ফাঁকে সে ঘুমিয়ে পড়েছে । রবির 
একেবারেই দিবানিদ্রার অভ্যেস নেই । 


১১২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একসময় রবি একটা গান শুনতে পেলেন । কৌতূহলী হয়ে বেরিয়ে এলেন ঘর থেকে । সুর শুনে 
অনুসরণ করতে করতে তিনি এলেন মহড়ার ঘরটিতে । বাংলোর পেছন দিকে প্রশস্ত এই ঘরটিতে 
অন্য সময় সখি সমিতির অধিবেশন হয় । এখন প্রায় প্রতিদিনই থিয়েটারের মহড়ার শেষ পর্ব 
চলছে। 
ঘর জোড়া সতরঞ্চি পাতা, তার ওপর রাখা রয়েছে দুটি তানপুরা । এই ঘরে সবই কাচের 
জানলা । বাইরের প্রান্তর ও দূরের গাছপালার রেখা স্পষ্ট দেখা যায়। একটি খোলা জানলা দিয়ে 
বৃষ্টি মাখানো বাতাস ভেতরে এসে লুটোপুটি খাচ্ছে। সেই জানলার কাছে দাঁড়িয়ে আছে মহিলা 
মণি। আর কেউ আসেনি । কিন্তু এই দুযোগের মধ্যেও তার গরজ এমন বেশি যে সে না এসে 
পারেনি । ভিজে গেছে তার শাড়ি । তার আলুলায়িত চুল থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা জল । 
গুনগুনিয়ে সে গাইছে : এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিষায়... । 
দূরে দাঁড়িয়ে রবি নিঃশব্দে শুনতে লাগলেন সেই গান । কোনও নিপুণ শিল্পীর আঁকা ভাল ছবি 
দেখলে যেরকম মুগ্ধতাবোধ হয়, কোনও উত্তম কাব্যের বর্ণনাংশ পড়লে যেমন হৃদয় উদ্বেল হয়ে 
ওঠে, সঙ্গীতরতা মহিলামণিকে দেখে রবিরও সেইরকম অনুভূতি হল। এ যেন মেঘদূতের সেই 
কশ্চিৎ বিরহী কান্তা, মেঘের উদ্দেশে জানাচ্ছে তার হৃদয়বেদনা । 
রবি আরও গভীর তৃপ্তির আচ্ছন্নতা বোধ করলেন এই কারণে যে, এই নায়িকাটি কালিদাসের 
রচনা উচ্চারণ করছে না, গাইছে তাঁরই রচিত গান । নিজের সৃষ্টির এমন মূর্ত রূপ দেখলে কোন 
স্রষ্টার না আনন্দ হয় ? 
মহিলামণি হঠাৎ রবির উপস্থিতি টের পেষে মুখ নিচু করল । রবি বললেন, থামলে কেন ? সম্পূর্ণ 
গানটা গাও, বেশ গাইছিলে । 
মহিলামণি বলল, আর জানি না । 
রবি বললেন, গাও, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি : 
সমাজ সংসার মিছে সব 
মিছে এ জীবনের কলরব । 
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে 
হদয দিয়ে হাদি অনুভব-__ 
আঁধারে মিশে গেছে আর সব... 
শিল্পের এমনই নিগুঢ় রহস্যময় টান যে এক এক সময় সত্যিই যেন সমাজ-সংসার সব তুচ্ছ হয়ে 
যায়। সেসবের কথা কিছুই মনে পড়ে না। এক মুগ্ধ রমণীর কণ্ঠে নিজের গান তুলিয়ে দিচ্ছেন এক 
কবি । বষরি সেই গানের সঙ্গে সঙ্গত করছে বৃষ্টিপাতের ধ্বনি, এখন শুধু এটাই সত্য । 


এই নাটকটিকে উপলক্ষ করে কয়েক দিনের মধ্যেই একটা বেশ বড় নাটকীয় ঘটনা ঘটে গেল । 

অভিনয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, মঞ্চ বাঁধা হচ্ছে বিহারীলালের বাড়িরই উদ্যানে । কটক 
শহরেব বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে । বলেন্দ্রনাথ মহা উৎসাহে মঞ্চ সাজাবার 
পরিকল্পনায় মেতে উঠেছেন, এমন সময় বিনা মেঘে বজ্রপাত । 

যে-দিন পাত্রপাত্রীদের সাজসজ্জা পরে মহড়া হবার কথা, সেইদিন মহিলামণি এল না। নাটকের 
ব্যাপারে তারই সবচেয়ে বেশি উৎসাহ, প্রতিদিন সে সকলের চেয়ে আগে আসে, মাঝে মাঝে সে সারা 
দিনই এ বাড়িতে কাটায়, তবে কি সে অসুস্থ হয়ে পড়ল ? 

একজন আদাঁলিকে পাঠানো হল মহিলামণির বাড়িতে । আদাঁলি ফিরে এসে বিশেষ কিছু খবর 
দিতে পারল না । মহিলামণি অসুস্থ কি না তা জানা যায়নি, সে বাড়ির একজন লোক শুধু বলে 
দিয়েছে, যে মহিলামণি আসতে পারবে না । 

এর পর স্বয়ং বিহারীলাল গেলেন এবং ফিরে এলেন মুখ চুন করে | নাটক বন্ধ করে দেওয়া ছাড়া 
উপায় নেই । মহিলামণিকে আর পাওয়া যাবে না। ওর বদলে অন্য কোনও মেয়েকে এত 


১১৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাড়াতাড়ি তৈরি করা অসম্ভব । 

মহিলামণির বাবা সুদামচন্দ্র নায়ক একজন সম্পন্ন ব্যবসায়ী, শহরের অনেকেই তাঁকে চেনে । 
উপযুক্ত পাত্রের সঙ্গে কন্যার বিবাহ দিয়েছিলেন, কন্যার বয়েস তখন এগারো বছর । দু'বছরের 
মধ্যেই মহিলামণির সেই স্বামীটি জলে ডুবে মারা যায়, ভরা বর্ষায় মহানদী নদীতে সে সাঁতার কাটতে 
গিয়েছিল । এর মধ্যে মহিলামণি একদিনও স্বামীর ঘর করেনি, স্বামীটিকে সে চিনলই না, তার সব 
সাধ-আহ্াদ সারা জীবনের মতন ঘুচে গেল । এটা ওই মেয়ের নিয়তি । সকলেরই ধারণা, পূর্বজন্মের 
কোনও পাপের জন্যই মেয়েরা অকালে বিধবা হয় । এ জন্মে শুদ্ধচারিণী থেকে সেই পাপ মোচন 
করতে পারলে পরজন্মে সেই স্বামীর সঙ্গেই মিলিত হওয়া যায় । 

সুদামচন্দ্র মেয়ের ব্যাপারে খুব কঠোর ছিলেন না। মহিলামণি বাড়িতে লেখাপড়ার সুযোগ 
পেয়েছিল, গান-বাজনারও চর্চা করেছে । জজসাহেব ও তাঁর পত্বথীকে এখানকার সবাই খুব শ্রদ্ধা 
করে, তাঁদের বাড়িতে গিয়ে মহিলামণি আনন্দে সময় কাটায়, তাতেও তার বাবার আপত্তি নেই । 
সুদামচন্দ্র নিজে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত না হলেও স্থানীয় ব্রাহ্মদের প্রতি তাঁর সহানুভূতি আছে, কারণ 
্রাহ্গরা মদ্যপান করে না, রক্ষিতা পোষে না। শহরের অনেক ভদ্রশ্রেণীর মধ্যে ওই দুটি ব্যাপার 
অবাধে চলে । সুতরাং মেয়ে একটি ব্রাহ্ম পরিবারের সুস্থ সংস্কৃতিসম্পন্ন পরিবেশে নিজেকে মানিয়ে 
নিয়েছে বলে সুদামচন্দ্র খুশিই হয়েছিলেন । 

কিন্তু পুরুষের সঙ্গে মিলে নাটক করা, সে যে এক অসম্ভব ব্যাপার । সমাজে সবাই ছি ছি 
করবে । বিহারীলালের সামনে হাত জোড় করে সুদামচন্দ্র বলেছেন, জজসাহেব, এ অনুরোধটা 
আমাকে করবেন না। জেনেশুনে আমার মেয়েকে অমি অধঃপতনের দিকে ঠেলে দেব ? বিধবা 
মেয়ে মঞ্চে নাচবে ? লোকে আমার মুখে চুনকালি দেবে! 

কটক শহরে নাটকের এতিহ্য অনেক দিনের । বাঁধা মঞ্চে ওড়িয়া নাটকের অভিনয় হয়, কিন্ত 
সেখানে পুরুষ অভিনেতারাই মেয়ে সাজে | শাড়ি পরা পুরুষরা নানান আদিরসাত্মক অঙ্গভঙ্গি আর 
রং ঢং করে, তাতে দর্শকরা হেসে গড়াগড়ি যায় । প্রকাশ্যে কোনও মেয়ের অমন কিছু করা মানে তো 
সমাজ একেবারে রসাতলে যাওয়া । 

কলকাতার ঠাকুরবাড়ির ছেলেরা, মেয়েরা, ঘরের বউরা পর্যন্ত মিলেমিশে অভিনয় করে । সেই 
দেখাদেখি আরও কয়েকটি সন্ত্রান্ত পরিবারে এরকম পারিবারিক নাটকের চল হয়েছে । বিভিন্ন মঞ্চেও 
মেয়েরা এসে গেছে অনেক দিন । এখানে একেবারে ঘরোয়া অভিনয়ে মেয়েদের নিয়ে অভিনয় 
করালে যে কোনও আপত্তি উঠতে পারে, তা বিহারীলালের মাথাতেই আসেনি । 

সুদামচন্দ্রকে তিনি অনেক করে বোঝাবার চেষ্টা করলেন যে, এটা তো পেশাদারি মঞ্চের অভিনয় 
নয়, টিকিট কেটে যে-কেউ দেখতে আসতে পারবে না । শুধুমাত্র গণ্য মান্য নাগরিকদের আমন্ত্রণ 
জানানো হয়েছে, অভিনয় হচ্ছে তাঁর নিজের বাড়িতে । কিন্তু সুদামচন্দ্র অনড় । 

যেন দারুণ কোনও শোকের ঘটনা ঘটে গেছে, সবাই তেমনভাবে মুহামান হয়ে পড়ল । সবচেয়ে 
বেশি ভেঙে পড়লেন সৌদামিনী । তিনিই তো সকলকে শিখিয়ে-পড়িয়ে তৈরি করেছেন । 
মহিলামণি তাঁর নিজের হাতে গড়া । 

সৌদামিনী ঝাঁঝের সঙ্গে বলে উঠলেন, ওর বাবা অমন অন্যায় জুলুম করলেই বা আমরা মেনে 
নেব কেন ? এত একটা গুণী মেয়ে...আমরা ওকে জোর করে নিয়ে আসতে পারি না ? 

বিহারীলাল ল্লানভাবে হাসলেন । তিনি মহামান্য বিচারক হয়ে এমন একটা বে-আইনি কাজ 
করবেন কী করে ? 

রবি কোনও মন্তব্য করলেন না । এরকম কত মেয়ে হারিয়ে যায় এদেশে । নিয়তিনির্ভর জাতি। 
এই নিয়তির বোঝা সরাতে না পারলে আলো আসবে কীভাবে ! তিনি বলেন্দ্রর দিকে তাকালেন । 
অর্থাৎ এবার তল্সি-তল্লা বাঁধতে হবে । এই নাটকের জন্যই ওঁরা কলকাতায় ফেরা বিলম্বিত 
করেছিলেন । 

সৌদামিনী আবার আপন মনে বললেন, ভরতের সঙ্গে যদি ওর বিয়ে হত, কেমন সুন্দর মানাত 


১১৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দুটিকে, তা হলে আর কেউ আপত্তিও করতে পারত না। 

সকলেরই তখন মনে হচ্ছে, এটাই যেন সমস্যা সমাধানের একমাত্র পথ । অনেকে ঘিরে ধরল 
ভরতকে । দুটি মেয়ে তখুনি চলে গেল মহিলামণির কাছে । 

তারপর কয়েকটি দিনেব মধ্যেই দ্রুত পরিবর্তন হতে লাগল ঘটনার । বিহারীলাল তাঁর ওড়িয়া 
বন্ধুদের ধরলেন বিধবাবিবাহের ব্যাপারে সুদামচন্দ্রকে রাজি করাতে । বিদ্যাসাগরমশাই ওড়িশাতে 
মোটেই অপরিচিত নন, ফকিরমোহন সেনাপতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন চরিত অনুবাদ করেছেন 
বহু দিন আগেই । পত্র-পত্রিকায় বিধবাবিবাহ সম্পর্কেও লেখালেখি হয় । 

মহিলামণির আপত্তি নেই ! ভরত আপত্তি জানাবার সুযোগই পেল না, সৌদামিনী নিজের মায়ের 
মতন তাকে স্েহের ধমক দিতে লাগলেন বারবার | ভরত শেষ পর্যন্ত ঠিক করল, ভূমিসৃতাকে সে 
আর পাবে না, হয়তো সে বেঁচেই নেই । তা হলে ভূমিসুতার মতন মুখের ডান পাশটা দেখতে, এমন 
একটি মেয়েই হোক তার জীবনসঙ্গিনী । এও যেন আংশিকভাবে ভূমিসূতাকে পাওয়া | 

মহিলামণি ও ভরত দু'জনেই দীক্ষা নিল ব্রাহ্ম ধর্মে। ব্রাহ্ম মতে সম্পন্ন হয়ে গেল তাদের 
বিবাহ । পরদিনই তাদের অভিনয় । 


১৬ 


একটি স্পেশাল ট্রেনে মহারাজ বীরচন্দ্র মাণিক্য এসে পৌঁছলেন শিয়ালদা স্টেশনে | সঙ্গে 
পারিষদ এবং খিদমতগাবদের বেশ বড় একটি দল | মহারাজের প্রধান দেহরক্ষী এখন মহিম ঠাকুর, 
তাকে কর্নেল পদে উন্নীত করা হয়েছে, সে মহারাজের ন্নেহভাজন বয়স্যও বটে । আঠাশ বৎসর 
বর্ষীয় এই যুবা মহিম ঠাকুর সুঠাম দেহের অধিকারী, পড়াশুনোও করে যথেষ্ট । মহারাজ তার ওপর 
অনেকখানি নির্ভর করেন । 

মহারাজের শরীর এখন প্রায়ই সুস্থ থাকে না, চিকিৎসার জন্য কলকাতায় আসতে হয় ! ত্রিপুরার 
রাজপ্রাসাদেও অশান্তি লেগেই আছে। রাজ্যে আইনশৃঙ্খলা অনেকখানি প্রতিষ্ঠিত, ইংরেজ 
রাজপুরুষদের আধিপত্য ঠেকাবার জনা চাণক্যসম ধুরন্ধর রাধারমণ ঘোষ বুদ্ধির খেলা চালিয়ে 
যাচ্ছেন, কিন্তু প্রাসাদের অভাস্তরে তিনি মাথা গলান না। মহারাজ একটু অসুস্থ হয়ে পড়লেই তাঁর 
উত্তরাধিকারের প্রশ্নটি মাথা চাড়া দিয়ে ওঠে । কুমার সমরেন্দ্র ও কুমার রাধাকিশোরের পক্ষ নিয়ে দুটি 
দল ভাগ হয়ে যায় । রাধাকিশোর অনেক আগেই যুবরাজের পদ পেয়েছেন, সিংহাসনের ওপর তাঁর 
পরিপূর্ণ দাবি রয়েছে, কি মহারাজ ইচ্ছে করলে অন্য কারুকেও মনোনীত করতে পারেন । 
মহারাজের ব্যবহারে সে বকম একটা কিছু যেন প্রকাশ পায় মাঝে মাঝে । প্রথমা পত্নী ভানুমতীর 
স্মৃতি তিনি এখনও ভোলেননি, ভানুমতীর সেই স্বেচ্ছামৃত্যুর কথা তাঁর মনকে পীড়া দেয়, ভানুমতীর 
প্রিয় সন্তান সমরেন্দ্রচন্দ্রকে সেই জন্য তিনি কাছাকাছি রাখেন । সমরেন্দ্রন্দ্রের আশা, পিতা শেষ 
পর্যন্ত তাকেই সিংহাসনে বসাবেন । 

বীরচন্দ্র মাণিক্য দুই পুত্রের দাবি সম্পর্কে নিজে এখনও মৌখিক ভাবে কোনও পক্ষপাতিত্ব 
দেখাননি । কিছুদিন রোগভোগের পর একটু সুস্থ হয়ে উঠেই মুচকি হেসে বলেন, আমি তো এবারেও 
মরিনি । মাত্র উনষাট বছর বয়েস, যদি একশো বৎসর বাঁচি ? ততদিন কে ধৈর্য ধরে থাকতে পারে 
দেখা যাক ! 

মহিম ঠাকুরের কাঁধে ভর দিয়ে স্টেশন চত্বর দিয়ে হাঁটতে হাঁটতে মহারাজ বললেন, মহিম, আমার 
কাছে ত্রিপুরার চেয়ে বেশি প্রিয় স্থান আর কোথাও নেই, ত্রিপুরার বাতাসে আমার শরীর জুড়োয়, কিন্তু 


১১৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কলকাতায় এলেও বেশ ভাল লাগে হে ! কলকাতার বাতাস বিশুদ্ধ নয়, দৃূষিতই বলতে পার, রাস্তায় 
কত ধুলো, অনেক কল-কারখানা গজিয়ে উঠেছে, সেগুলির চোঙা থেকে গল গল করে ধোঁয়া 
বেবোয়, তাতে চক্ষু জ্বালা করে, অনবরত ঘোড়ার গাড়ির শব্দ, তবু কলকাতায় এলে চাঙ্গা বোধ করি 
কেন জানো ? এখানকাব বাতাসে মিশে আছে বনু বিদ্বান, জ্ঞানী-গুণী, কবি, সঙ্গীতজ্ঞ মানুষের 
নিশ্বাস । এমনটি আর ৬-ভাবতে কোথায আছে ? 

মহিম বলল, তা ঠিক | মহারাজ, আপনাব হাত এত ঘামছে কেন ? 

মহারাজ বললেন, ওইটাই তো আমার প্রধান রোগের লক্ষণ ! শরীরের কলকক্জায় কোথাও কিছু 
গোলযোগ ঘটেছে । এখানে যে ওই এক নামজাদা ডাক্তার আছে, কী যেন নাম, মহীন, মহীনলাল, 
তাই না! 

মহিম বলল, মহেন্দ্রলাল সবকাবের কথা বলছেন ? 

মহারাজ বললেন, ঠিক ঠিক, মহেন্দ্রলাল, তাকে ডেকে আনিস, তার ওষুধ খাওয়ার চেয়েও তার 
কথাবাতাঁ শুনে আমি বেশ মজা পাই । 

তারপব মহাবাজ উচ্চহাসা করে বললেন, ওই একটিমাত্র ডাক্তার, যে আমাকেও ধমকে কথা 
বলে! 

স্টেশনেব বাইরে অনেকগুলি জুডিগাড়ি মহাবাজ ও তাঁর দলবলের জন্য প্রস্তুত হয়ে আছে। এ 
যাত্রা কনিষ্ঠা রানি মনোমোহিনীকেও সঙ্গে আনা হয়নি, তিনি এর মধ্যেই দুটি সন্তানেব জননী । 
কুমার বাধাকিশোর কলকাতায় আসার জনা বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন, তিনি কলকাতার 
উচ্চব্গীয় সমাজের সঙ্গে পবিচিত হতে চান, তাব আসার ব্যবস্থা সব ঠিক ছিল, শেষ মুহূর্তে কোনও 
কাবাণে মহারাজ তাঁকে ত্রিপুবাতেই থাকতে বলেছেন । 

গাড়িতে ওঠার আগে মহাবাজ একট্রক্ষণ সামনেব দিকে তাকিয়ে রইলেন । এই নগরী যেন সদাই 
ব্যস্ত । মানুষজন হাঁটে না, দৌডোয । কোথায যায, এদেব এত কীসের কাজ ? এই তুলনায় 
ত্রিপুরায় জীবন কত শান্ত, ঢিলেঢালা । কলকাতাব মানুষ একে অপরকে ঠেলেঠলে ছুটছে, যেন 
জীবন যাপনের মধ্যে সর্বক্ষণই রয়েছে এক প্রতিযোগিতা । 

সার্কুলার বোডেব বাড়িটিতে মহারাজ বীরচন্দ্র যখন প্রথমবার আসেন, তখন শশিভৃষণ তাঁর 
সাডন্বর অভার্থনার বাবস্থা করেছিলেন এ এখন শশিভৃষণ নেই, মহারাজও আসছেন ঘন ঘন, তাই সে 
রকম কিছু ঘটল না ৷ মহারাজ এসেই ওপরে উঠে গেলেন বিশ্রাম নিতে । একেই তো শবার সুস্থ 
নয়, তার ওপব দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তি, প্রথম দিন তিনি বাইরের কারুর সঙ্গে দেখা করবেন না। 
রানিদের কারুকে সঙ্গে আনেননি, কিন্তু দুজন কাছুয়া তরুণী সঙ্গে এসেছে সেবার জন্য । সারাদিনে ও 
রাত্রে কিছু সমযেব জন্য অন্তত নারীসঙ্গ তাঁর চাই-ই, না হলে প্রাণ উচাটন হয় । পুরুষরা কাছাকাছি 
এসে দাঁড়ালে কেমন একটা রুক্ষতার বাতাস এসে গায়ে লাগে, নাবীদের অলঙ্কারের সামান্য 
রিনিঝিনি, তাদেব কটাক্ষ, তাদের বিলোল হাস্যে মধুর রসের সৃষ্টি হয় । 

প্রভাবতী ও গিরিধাবা নান্নী যে যুবতী দুটি এসেছে, তারা সেবাকার্যে ও অঙ্গসংবাহনে খুবই নিপুণ, 
কিন্ত দুজনের একজনও গান জানে না। আসর জমিয়ে বড় বড় ওস্তাদদের গান শুনতে মহারাজ 
পছন্দ করেন, কীর্তনীয়ারা তাঁকে প্রায়ই পদাবলী সঙ্গীত শোনায়, কিন্তু মহারাজের বড় শখ, বিশ্রাম 
নেবার সময় শয্যায় শুয়ে শুয়ে তিনি রমণীকণ্ঠের গান শুনবেন । সে শখ আর মিটল না। তাঁর 
রানিরা কেউ গান জানে না, ত্রিপুরায় স্ত্রীলোকেরা গান বাজনার চা করে না। 
পরিচিত । সে এই শহরে থেকে পড়াশুনো করেছে। হেয়ার স্কুলে তার সহপাঠী ছিল ঠাকুরবাড়ির 
ছেলে বলেন্দ্রনাথ । কলেজ স্ট্রিটে শ্রীহট্ট মেসে থাকার সুখস্মৃতি আছে। সেই মেসের সহবাসীরা 
ত্রিপুরার ছেলে বলে মহিমকে বিশেষ খাতির করত । সুরেন বাড়জ্যের গরম গরম বক্তৃতা শুনে 
ছাত্রদের মধ্যে তখন রাজনৈতিক চেতনা জাগছে, ত্রিপুরা-রাজ্য প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের বাইরে একটি 
স্বাধীন দেশ, সে জন্য সকলেরই কৌতূহল ছিল ত্রিপুরা সম্পর্কে । 


৯১৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মহিম কলেজ স্ট্রিটের সেই মেসে গিয়ে পুরনো আমলের কাউকেই পেল না। আবাসিকরা সব 
নতুন তো বটেই, ম্যানেজাব-ঠাকুব-চাকরবাও বদলে গেছে । শুধু একজন দারোয়ান এখনও রয়ে 
গেছে, সে মহিমকে চিনতে পাবল বলেই তার বড় আনন্দ হল । 

সেখান থেকে সে গেল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে । খবর পেয়ে নেমে এল বলেন্দ্র, মহিমকে 
দেখে আলিঙ্গন কবল সাদবে | দুই কৈশোরের বন্ধ মেতে উঠল গল্পে ৷ 

মহিম ছাত্রজীবনে এ বাড়িতে আগেও এসেছে । বলেন্দ্রর কাকা কবিবর রবীন্দ্রবাবুর সঙ্গেও পরিচয় 
আছে বিলক্ষণ | মহাবাজ এই ববীন্দ্রবাবুকে খুব পছন্দ করেন, কলকাতায় এলেই তাঁকে ডেকে 
নেন। ববীন্দ্রবাবু এখন বাড়িতে নেই, মহিম বলেন্দ্রকে বলল, আর একদিন সে নিজে এসে 
রবীন্দ্রবাবুকে আমন্ত্রণ জানিয়ে যাবে । 

এরপর সে ডাক্তার মহেন্দ্রলাল সরকারেব চেম্বারে গিয়ে একটা আযপয়েন্টমেন্ট করে এল । 
মহেন্দ্রলাল এলেন পবদিন বিকেলে । 

কলকাতায় এসেই শবীরে বেশ অস্বস্তিবোধ করছেন মহারাজ বীরচন্দ্র মাণিক্য, তিনি শয্যা ছেড়ে 
আব ওঠেননি | ডাক্তাবকে নিয়ে আসা হল অন্দরমহলে । 

মহেন্দ্রলালেব যা স্বভাব, দরজান সামনে কিছুক্ষণ গ্যাট হয়ে দাঁড়িয়ে, ওয়েস্ট কোটের পকেটে দুটি 
হাত দিয়ে, ঘাড ঘুবিযে ঘুরিয়ে দেখতে লাগলেন সারা ঘর । রোগীর চিকিৎসা করার আগেই কক্ষের 
মধো অস্বাস্থ্যকর পরিবেশ দেখলে তিনি ধমক দিতে শুরু করেন । 

এখানে সে রকম কিছু পেলেন না, কিন্তু বোগীব দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তাঁকে বেশ 
অসস্তুষ্ট মনে হল । একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, হুঁ! 

পালক্কেব পাশে একটি চেয়ারে বসে তিনি মহারাজের একটি হাত ধরে নাড়ি দেখতে দেখতে 
বললেন, গতবারে আপনাকে যেমনটি দেখেছি, তার চেয়ে আপনার স্বাস্থ্যের অবনতি হয়েছে । মুখের 
চামডার রং ভাল নয় | খুব অনিয়ম করছেন বুঝি ? 

মহাবাজ বললেন, অনিযম কাকে বলে ? বাপ-ঠাকুরদাবা যেরকম ভাবে জীবন কাটিয়েছেন, 
আমিও (সেইভাবে কাটাই । 

' মহেন্দ্রলাল বললেন, বাপ-গাকুবদাব মতন । হু ! রাজা-ম্ৃহারাজাদের অনেক রকম বদ অভ্যেস 
থাকে শুনেছি । আপনাব সে রকম কী কী আছে শুনি ? 

মহাবাজ হেসে বললেন, তা কিছু কিছু আছে বটে । এমনকী আমাব বাপ-ঠাকুরদার যে সব দোষ 
ছিল না আমাব সে বকমও কিছু আছে । সেগুলিই আগে বলি ? 

মহেন্দ্রলাল বললেন, বেশ, তাই শোনা যাক । কগির সম্পর্কে সব কিছু না-জানলে চিকিৎসা করা 
যায না। 

মহারাজ দুষ্টুমির ভঙ্গিতে বললেন, আমি কবিতা বচনা কবি । 

মহেন্দ্রলাল প্রায় আঁতকে উঠে বললেন, আঁ । কবিতা লেখেন ? কেন? 

মহারাজ বললেন, কেন লিখি ? মাথায মাঝে মাঝে কবিতা এসে যায়, তাই না লিখে পারি না । 
মহেন্দ্রলাল বললেন, এ তো ভারী অন্যায়, ভারী অন্যায় । একজন রাজার মাথায় কবিতা আসবে 
কেন ? রাজকার্ষে পুরোপুবি মন না দিযে কবিতা লিখে সময নষ্ট করা তো ভাল কথা নয়। কবিরা 
কবিতা রচনা কববে, রাজারা বাজত্ব চালাবে, এটাই তো ঠিক ! 

মহারাজ বললেন, বাজার মস্তিষ্কে যদি কবিতা সেঁধিয়ে পড়ে তা হলে কী কবা যাবে £ 
মহেন্দ্রলাল বললেন, বিদেয় করে দিতে হবে | উহ, এ লক্ষণ ভাল নয় | ইদানীংকালে দুজনের 
কথা জানি । কবিতা লিখে বিপদে পড়েছে। দিল্লির মোঘল বাদশা বাহাদুর শাহ আর আওয়েধের 
নবাব ওয়াজির আলি শাহ, এই দুজনেরই কবিতা লেখার বাতিক ছিল, সেই জন্য দুজনেই রাজ্য খুইয়ে 
নিবাসিত হয়েছে৷ ঠিক কিনা ? 

মহারাজ বললেন, আমার ক্ষেত্রে সে সম্ভাবনা নেই । আমি লিখি, দু চারজন মাত্র শোনে । 
ইংরেজরা আমার কবিতা রচনার কথা টের পায়নি, পাবেও না । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১১৯৭ 


মহেন্দ্রলাল গম্ভতীরভাবে বললেন, যদি লিখতেই হয়, ও দোষ একেবারে কাটাতে না-পারেন, তা 
হলে শুধু দিনের বেলায় । রাত্তির জেগে লেখা চলবে না একেবারেই । শরীরে সইবে না। 

মহারাজ বললেন, রাতে লিখি না বটে, কিন্ত গান-বাজনা শুনি । কোনও কোনও দিন শুনতে 
শুনতে রাত ভোর হয়ে যায় । 

মহেন্দ্রলাল বললেন, দিনেরবেলা কাব্যি করবেন, রাত্তিরে গান-বাজনা, তা হলে প্রজাদের দেখবেন 
কখন ! রাজকার্য কখন সামলাবেন ? 

মহারাজ বললেন, আমার রাজত্বে রাজকার্য তেমন গুরুতর নয় । ঈশ্বরের ইচ্ছায় সবই তো ঠিক 
চলে যায়। প্রজারাও আমাকে মান্য করে । দিনের বেলা আমি আর একটি কাজও করি । ছবি 
আঁকি, ছবি তুলি । আঁকার কাজটি এখন তেমন হয় না, তবে ফটোগ্রাফির শখ রয়েছে পুরোপুরি । 
এবারে গঙ্গার ধারের কতকগুলো ফটো তুলব ঠিক করেছি । 

মহেন্দ্রলাল বললেন, আপনি দেখছি এক মডনি মহারাজ ! দিনকাল পান্টেছে, এখনকার রাজা 
কিংবা নবাবরা প্রজাদের পিটিয়ে আনন্দ পায় না। অন্য রকম শখে মেতেছে । তা বেশ। মদ্যপান 
করা হয় কতখানি ? 

মহারাজ বললেন, জীবনে কখনও স্পর্শ করিনি ! 

মহেন্দ্রলাল ভুরু প্রায় ব্রহ্মতালু পর্যন্ত তুলে বললেন, আা ? রাজা হয়েও মদ খায় না, এমন তো 
কখনও শুনিনি । এ যে দেখছি দৈত্যকুলে প্ৰহাদ । 

মহারাজ বললেন, মদ্য পান করি না বটে, তবে তামাক বেশি খাই । দেখছেনই তো । গড়গড়ার 
নল হাতে না নিয়ে একটুক্ষণও থাকতে পারি না। এমনকী যখন পথ দিয়ে হেটে যাই, তখনও 
হঁকো-বরদার সঙ্গে ছোটে । 

মহেন্দ্রলাল বললেন, তামাক তো রাজা-প্রজা সকলেই খায় । এমনকী দক্ষিণেশ্বরের যে সাধু 
ছিলেন, রামকৃষ্ণ ঠাকুর, তিনিও খুব তামাক টানতেন । গলায় ক্যানসার হল, তাও বন্ধ করেননি, তাঁর 
শিষ্যরাও খুব তামাকের ভক্ত । মহারাজ, আপনার রানির সংখ্যা কত ? 

মহারাজ একটু চিন্তা করতে লাগলেন । তারপর বললেন, ঠিক বলতে পারি না। ঠিকঠাক হিসেব 
করে পরে আপনাকে সংখ্যাটা জানাব. । 

মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, আর রাজকীয় ভোজনবিলাস ? সেটা কী রকম ? 

মহারাজ বললেন, সেটা বলার মতন কিছু নয় । এককালে খেতে পারতাম বটে । খিচুড়ি বড় প্রিয় 
ছিল, একগামলা উড়িয়ে দিতে পারতাম । এখন আর পেটে তত সয় না। বিশ-পঁচিশটা লুচি খাই 
বড় জোর, তাও দুপুরবেলা, রান্তিরে চাট্রি গরম ভাত আর মাংসের জুস, একটা মাছের মাথা আর 
গোটাকতক সন্দেশ । কলকাতা এলে রসগোল্লা খাই । বড় ভাল এখানকার রসগোল্লা । 

মহেন্দ্রলাল বললেন, হুঁ, বুঝলাম । এবার আমার কথাটা বলি £ আপনি পদ্য লিখে, গান শুনে, 
ফটোগ্রাফির চর্চা করেও কী ভাবে রাজ্য শাসন করবেন, সে চিন্তা আপনার, আমার নয় । আপনি 
সিংহাসনে বসেছেন বলেই তো সৃষ্টিকতাঁ আপনার শরীরটা অন্যভাবে গড়েননি ? রাজা আর প্রজা, 
সকলেই মানুষ, সকলেরই শরীরের গঠন এক প্রকার । আমাকে যখন চিকিৎসা করতে হবে, তখন 
আপনার এই শরীরটাই চিকিৎসা করতে হবে, একজন মহারাজের শরীর বলে আলাদা কিছু নয় । 
কিছু কিছু নিয়ম মেনে না-চললে যত বড় ডাক্তারই ডাকুন আর যত দামি ওষুধই খান, আপনার 
রক্তমাশা সারবে না । আপনার হৃদযস্ত্রও দুর্বল হয়ে পড়েছে । আপনাকে খাওয়া কমাতে হবে, লুচি 
চারখানার বেশি না, আর সন্দেশ একটা ৷ মাছের মুডো এখন অল্পবয়েসীদের পাতে তুলে দিন । 
তামাক টানাও কমাতে হবে, বন্ধ করতে পারলেই ভাল হয়। অধিক রাত্রি জাগরণ একেবারে 
নিষিদ্ধ । গান-বাজনা শোনা ভাল, মন প্রফুল্ল হয়, আমিও খুব পছন্দ করি, কিন্ত রাত বারোটার পর 
একেবারেই নয় । এই সব মানলে ওষুধের ফল পাওয়া যাবে । নচেৎ না । কোথাও বায়ু পরিবর্তনের 
জন্য যেতে পারলে ভাল হয় । 

মহারাজ বললেন, ত্রিপুরা থেকে কলকাতায় এসেছি, এই তো বায়ু পরিবর্তন হল ! 


১১৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মহেন্দ্রলাল হেসে উঠে বললেন, কলকাতার বায়ু ? পরিবর্তন মানে ভাল ছেড়ে মন্দের দিকে নয় | 
আপনার দেশে উচু কোনও পাহাড় আছে ? যেখানে বরফ জমে ? 

মহারাজ বললেন, পাহাড় আছে অগুনতি, কিন্তু তেমন উঁচু নয় । 

মহেন্দ্রলাল বললেন, কোনও শৈলনিবাসে গেলে আপনার উপকার হতে পারে । দার্জিলিং কিংবা 
কার্শিয়াং যেতে পারেন, ঠাণ্ডায় আপনার উপকার হবে । 

উঠে দাঁড়িয়ে, চলে যাবার জন্য উদ্যত হয়ে মহেন্দ্রলাল আবার বললেন, হ্যা ভাল কথা । আমি 
এখানে আসব শুনে আনন্দমোহন বসু আমাকে বললেন, ত্রিপুরায় নাকি এখনও সতীদাহ হয় ? 
ইংরেজের আইন আপনার রাজ্যে খাটে না। এখানে যারা বিধবা বিবাহের জন্য প্রচুর পরিশ্রম করছে, 
তারা আপনার দেশে সতীদাহ এ যুগেও চালু আছে শুনে খুব মনরক্ষুপ্ন হয়েছে । 
টি নিসার উনারা আমি বছর কয়েক আগে তা রদ করে 

[হু । 

মহেন্দ্রলাল বললেন, আপনি সিংহাসনে কসেছেন অনেককাল আগে, তবু এতদিন চালু ছিল? 
হঠাৎ বদলাতে গেলেনই বা কেন ? 

মহারাজ বললেন, অনেক দিনের ধর্মীয় প্রথা । বদলানো সহজ নয় । আমার সচিব রাধারমণ 
ঘোষ এই নিয়ে অনেকদিন ধরে খুঁচিয়েছে আমাকে । তারপর হল কী । আমার সেনাপতি চরণ, সে 
হঠাৎ মারা গেল । তার স্ত্রী নিছন্দবতী পরমাসুন্দরী | নিছন্দবতী নিজেই সতী হতে চাইল । আমি 
কিছুই জানি না, এমন তো কতই হয় । আমি জঙ্গলে ফটোগ্রাফি করতে গেছি, এমন সময় ঘোষমশাই 
এসে বলল, মহারাজ, একবার শ্মশানে চলুন । প্রায় জোর করেই নিয়ে গেল আমাকে । গিয়ে দেখি 
আছে নিছন্দবতী, চুল খোলা, চোখে কাজল, টকটকে গৌরবর্ণ, ঠিক দেখাচ্ছে এক দেবীর মতন । 
এই অপরূপ রমণী জীবিত অবস্থায় পুড়ে ছাই হয়ে যাবে ? আমি হাত তুলে বললাম, ওরে রাখ, রাখ ! 
বন্ধ কর ! নিছন্দবতী তবু মানতে চায় না, জ্বলন্ত চিতায় সে উঠবেই । তখনই আমি আদেশ জারি 
করলাম, আজ থেকে ত্রিপুরা রাজ্যে সতী হওয়া নিষিদ্ধ হল । কেউ স্বেচ্ছায় সতী হতে চাইলেও 
আমার সেনা তাকে আটকাবে ! 

মহেন্দ্রলাল বললেন, তারপর আপনি সেই নিছন্দবতীকে বিয়ে করে ফেললেন ? 

মহারাজ ঈষৎ লজ্জা পেয়ে বললেন, আরে না না। 

মহেন্দ্রলাল বললেন, একটি সুন্দরী রমণীকে দেখে আপনার মন গলে গিয়েছিল ! ওই নিছন্দবতী 
যদি এক কুচ্ছিত বুড়ি মাগি হত, তা হলে আপনি মুখ ফিরিয়ে চলে যেতেন, তাই না ? 

মহেন্দ্রলাল কাছে এসে মহারাজের বাহুর চামড়া দু আঙুলে টেনে ধরে বললেন, একবার কল্পনা 
করুন তো, আপনার একখানা বানি মারা গেছে, তারপর আপনাকে জ্যান্ত অবস্থায় সেই চিতায় 
চড়ানো হয়েছে, সতীর পুংলিঙ্গ কী জানি না, আপনাকে পুরুষ-সতী করা হল, পটপট করে পুড়ছে 
গায়ের চামড়া, মাথার চুল জ্বলছে দাউ দাউ করে, গলে যাচ্ছে চোখ, ভাবুন তো একবার সেই 
অবস্থাটা ? সতী ! যত সব শয়তান, বদ, গুখেকোর বাচ্চারা এই প্রথা চালু করেছিল, আপনার মতন 
লোকেরা সেই সব কুচরিত্তির পুরুতগুলোর কথায় নেচেছেন, তাদের মদত দিয়েছেন ! 

মহারাজ স্তম্ভিতভাবে ডাক্তারটির দিকে তাকিয়ে রইলেন । 

তাঁর রাজ-অঙ্গ এই ভাবে স্পর্শ করার সাহস নেই কারুর । তাঁর সামনে এ রকম দাঁত কিড়মিডিয়ে 
আজ অবধি কেউ কথা বলেনি । এটা ব্রিটিশ রাজত্ব, নিজের রাজ্যে কেউ এমন বেয়াদপি করলে 
তিনি তাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে মাথাটা কুকুর দিয়ে খাওয়াতে পারতেন । 

ব্যাগ গুছিয়ে নিয়ে মহেন্দ্রলাল বললেন, আমি যে সংযমগুলি পালন করতে বলেছি, তা মানতে 
পারেন তো ভাল । আর যদি না মানেন, তা হলে আর আমাকে কল দেবার দরকার নেই। শুধু 
ওষুধে কোনও কাজ হয় না । যে রুগি আমার নির্দেশ মানে না, হাজার টাকা ফি দিলেও আমি তাকে 


দেখতে আসি না । 
১১৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মহিম দাঁড়িয়েছিল দরজার কাছে । সে ডাক্তারকে এগিয়ে দিতে গেল । 

ওই অবস্থায় খানিকক্ষণ বসে থাকার পর মহারাজ বীরচন্দ্র মাণিক্য পালঙ্ক থেকে নামলেন । তাঁর 
শরীরের রন্ধে রন্ধে ক্রোধের জ্বালা । নাগরা পায়ে দিয়ে তিনি পায়চারি করতে লাগলেন ঘরের 
মধ্যে । 

একটু বাদে তিনি উচু গলায় ডাকলেন, মহিম ! মহিম ! 

মহিম ছুটে এল এদিকে । হাত জোড় করে প্রণাম জানিয়ে বলল, কিছু আনতে হবে? 

মহারাজ হাত নেড়ে বললেন, না। ওই হারামজাদা ডাক্তারটা আমাকে কী রকম কথা শুনিয়ে 
গেল দেখলি ? এত সাহস ! 

মহিম চুপ করে রইল । এই ডাক্তার বরাবরই দুর্মুখ, সবাই জানে | তবে এতটা বাড়াবাড়ি কখনও 
করেননি । বিশেষত দু আঙুল চিমটের মতন করে মহারাজের চামড়া টেনে ধরা, মহিম তখন শিউরে 
উঠেছিল । 

খাঁচায় বন্দি সিংহের মতন ঘরের মধ্যে ঘুরতে ঘুরতে মহারাজ বললেন, তোর কাছে পিস্তল ছিল 
না ? তুই ওকে গুলি করে মারতে পারলি না ? 

মহিম ঘাড় চুলকোতে চুলকোতে বলল, আজ্ঞে 

মহারাজ বললেন, ডাক্তার হয়েছে বলে ও যেন ধরাকে সরা জ্ঞান করে । এতবড় কলকাতা শহরে 
আর বুঝি ডাক্তার নেই ? কত সাহেব ডাক্তার আছে, মাদ্রাজি ডাক্তার আছে, টাকা ছড়ালে ডাক্তারের 
অভাব ! 

পায়চারি করতে করতে হঠাৎ এক জায়গায় থেমে গেলেন মহারাজ । ক্রোধের বদলে তাঁর মুখে 
এবার ফুটে উঠল বিস্ময় । 

তিনি বললেন, মহিম, একটা ব্যাপার লক্ষ করেছিস ? 

মহিম বলল, কী মহারাজ ? 

মহারাজ ধমক দিয়ে বললেন, চোখ নেই ? দেখতে পাস না ? প্রায় দু মাস ধরে আমি ভাল করে 
হাঁটতে পারি না । বুক ধড়ফড় করে । কাল সন্ধে থেকে আমি মাটিতে পা ফেলতেই পারিনি । কিন্তু 
এখন আমি কী করছি ? নিজে নিজে হেঁটে বেড়াচ্ছি, কারুর কাঁধে ভর দিতেও হচ্ছে না। 

তারপর হো-হো করে হেসে উঠে বললেন, এ ব্যাটা ডাক্তারের গুণ আছে বাবা, স্বীকার করতেই 
হবে । ওষুধ লাগল না, শুধু কথা বলে বলেই আমাকে খাড়া করে দিলে! আটা ? এতক্ষণ তামাকও 
খাইনি । ওকেই বারবার ডাকবি । আসতে না-চায়, ধরে বেঁধে আনবি । তবে দেখিস, ও যখন 
আসবে, আমার ঘরের আশেপাশে কেউ যেন না থাকে । ও ব্যাটা যখন আমাকে অপমান করবে, 
আর যেন কেউ তা শুনতে না-পায় । আজ ও আমার সঙ্গে যেমন ব্যাভারটা করে গেল, সে কথা তুই 
যদি কারুকে বলিস, তোর জিভ টেনে ছিড়ে নেব । যা এবার একটু তামাক সাজতে বল । 

মহারাজ আপন মনে হাসতে লাগলেন । 

এরপর ক্রমশই বেশ সুস্থ হয়ে উঠতে লাগলেন মহারাজ বীরচন্দ্র মাণিক্য । শহরে তাঁর 
আগমনবার্তা প্রচারিত হয়ে গেল । অনেকেই তাঁর কাছে প্রার্থী হয়ে আসে । বাইরের লোকের সঙ্গে 
তার ব্যবহার বেশ মধুর, ধনী বা দরিদ্রের প্রভেদ করেন না । তাঁর দানের মধ্যে প্রকাশ্য অহমিকা 
নেই। দীনেশচন্দ্র সেন নামে এক নবীন গ্রন্থকার নিজের বই ছাপার খরচ পেয়েছে মহারাজের কাছ 
থেকে, কৃতজ্ঞতাবশত সে গ্রন্থখানি মহারাজের নামে উৎসর্গ করতে চায় । মহারাজ বিনশ্রভাবে বলে 
উঠলেন, না, না তা আবার কেন, তা আবার কেন ? 

রবীন্দ্রবাবুর কবিতা তিনি বরাবরই পছন্দ করেন, এবারও এই কবির নতুন কবিতা শুনে মুগ্ধ 
হলেন । চিত্রা নামে রবীন্দ্রবাবুর একটি নতুন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বড় সরেস এর 
কবিতাগুলি । 

রবীন্দ্রবাবু উচ্চবংশের সন্তান, তিনি মহারাজের কাছে কখনও কিছু চাইবেন না। কিন্তু মহারাজের 
কিছু দিতে ইচ্ছে করে । “চিত্রা” গ্রস্থখানি নাড়াচাড়া করতে করতে মহারাজ বললেন, ছাপা-বাঁধাই 


১২০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তেমন ভাল নয় । এমন উত্তম কবিতা, সোনার জলে ছাপানো উচিত ছিল । চিত্র-শোভিত করে 
মরক্কো চামড়ায় বাঁধালে এর উপযুক্ত হয় । 
রবির গ্রস্থগুলির প্রকাশক পাওয়া যায় না। নিজেদেরই ব্রাহ্ম মিশন প্রেসে ছাপা হয়, দাম কমাবার 
জন্য বাঁধাইয়ের যত্ন নেওয়া হয় না। 
মহারাজ বললেন, রবিবাবু, আমার ইচ্ছে হয়, আপনার যে কটি বই বেরিয়েছে, সব একত্র করে 
একটি শোভন সংস্করণ প্রকাশ করি । আপনি কী বলেন £ 
রবি সলজ্জ সম্মতি জানিয়ে বললেন, মহারাজ, আপনার আনুকূল্যে যদি একটি সমগ্র বৈষ্ণব 
পদাবলী প্রকাশ করা যায়, তা হলে অনেকের উপকার হয় । পদাবলীগুলি এক একটি রত্ন, কিন্তু কত 
জায়গায় ছড়িয়ে আছে । 
মহারাজ উৎসাহিত হয়ে বললেন, অতি উত্তম প্রস্তাব । আপনি সংগ্রহ করতে লেগে যান । যদি 
লক্ষ টাকাও লাগে, আমি দিতে প্রস্তুত আছি । 
বৈষ্ণব পদাবলীর ব্যাপারে রাধারমণেরও বিশেষ আগ্রহ । তিনি রবির সঙ্গে বসে গেলেন 
সম্পাদনার পরিকল্পনায় । মহিমের অনুরোধে কয়েকখানা গানও গাইলেন রবি । তার মধ্যে বিশেষত 
একখানা গান শুনে মহারাজ বলে উঠলেন, কথা ? শুধু কথা বিষয়ে একখানি গান ? এমন কথা কে 
কবে শুনেছে ? আর একবার শোনান তো! 
কত কথা তারে ছিল বলিতে 
চোখে চোখে দেখা হলো পথ চলিতে 
বসে বসে দিবারাতি বিজনে সে কথা গাঁথি 
কত যে পূরবী বাগে কত ললিতে । 
যে কথা ফুটিয়া ওঠে কুসুমবনে 
সে কথা ব্যাপিয়া যায় নীল গগনে... 
নিজের বুকে হাত বুলোতে বুলোতে মহারাজ বললেন, এমন গান শুনলে বয়েস কমে যায়। কী 
গান শোনালেন রবিবাবু, আমার সব রোগ সেরে গেল । কাব্য আর গানের কাছে ওষুধ-বিষুধ কোন 
ছার ! এক ডাক্তার বলে কী, রাজা হলে নাকি কবিতা ভালবাসতে নেই ! 
বাংলার সাহিত্য জগৎ সম্পর্কে মহারাজের স্পষ্ট ধারণা নেই । কিছু কিছু বই পড়েছেন শুধু । রবি 
মহারাজ অনেক কিছু জেনে নেন । মহারাজ শ্বয়ং কবিতা রচনা করেন, রবি তার কয়েকটি ‘ভারতী’ 
কিংবা “সাধনায় প্রকাশ করতে চেয়েছিলেন, মহারাজ কিছুতেই তাতে সম্মত হন না। তাঁর যশের 
বাসনা নেই। 
কথায় কথায় রাধারমণ এক সময় বললেন, শুনছি এখন দ্বিজুবাবু নামে একজনও বেশ ভাল 
লিখছেন, আমাদের কৃষ্ণনগরের ওদিককার ছেলে! 
রবি বললেন, হাঁ, খুব ভাল লিখছেন । দ্বিজেন্দ্রলাল রায় আমার বন্ধু মানুষ, নিজের রচিত গান 
গাইতেও পারেন খুব ভাল । 
রাধারমণ বললেন, একদিন তাকে ডেকে তার গান শুনলে হয় ! 
মহারাজ মাথা দোলাতে দোলাতে বললেন, আমি একনিষ্ঠ । আমি রবিবাবু ছাড়া আর কারুর গান 
শুনতে চাই না। তোমরা শুনে দেখো ! 
রবি এ কথা শুনে শ্লাঘা বোধ করলেও জোর দিয়ে বললেন, না, মহারাজ, আপনি একবার শুনে 
দেখুন । দ্বিজেন্দ্রবাবুর গান অতি উচ্চাঙ্গের । 
রবি মহারাজকে জোড়াসাঁকোর বাড়িতে একদিন আমন্ত্রণ জানালেন ৷ সেখানে ওকে সরলা ও 
ইন্দিরার গান শোনান হবে । 
মহারাজ বললেন, যাব, আপনাদের সুবিখ্যাত ঠাকুরবাড়িতে গেলে আমি ধন্য হব। তবে একটা 


১৯২১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শর্ত আছে । আমি যদি হাওয়া পরিবর্তনের জন্য দার্জিলিং বা কার্শিয়াং যাই, আপনাকে যেতে হবে 
আমাদের সঙ্গে । 

কাব্য ও সঙ্গীত ছাড়া মহারাজের অপর শখ নাটক দেখা । শরীর বেশ সুস্থ আছে, এখন মহারাজ 
এক এক সন্ধ্যায় এক একটি থিয়েটারে যান । এখন দুটি মঞ্চে গিরিশবাবু ও অর্ধেন্দুশেখর জোর পাল্লা 
দিয়ে নাটক নামিয়ে যাচ্ছেন । স্টারে অমৃতলালের দলটিও বেশ জনপ্রিয় । তুলনামূলক বিচার করার 
জন্য মহারাজ দেখতে লাগলেন সবগুলি । 

এমারাচ্ড থিয়েটারে গিয়ে একটি ঘটনা ঘটল । 

ব্যবসাবুদ্ধিহীন অর্ধেন্দুশেখর অনেক আর্থিক দণ্ড দিয়ে থিয়েটারের মালিকানা খুইয়েছেন। 
অংশীদাররাও ত্যাগ করেছে তাঁকে । এমারাম্ড এখন ভাড়া নিয়েছে বেনারসী দাস নামে এক 
মারোয়াড়ি, অধ্যক্ষ ও নাট্য-পরিচালক রয়েছেন অর্ধেন্দুশেখরই । নাটক চলছে রমেশ দত্তর “বঙ্গ 
বিজেতা’ । 

অভিনয় চলাকালীন নায়িকার মুখে একখানি গান শুনে মহারাজ চমকিত হলেন । 

মহারাজের স্মৃতিশক্তি খুব প্রখর নয়, অনেক পরিচিত মানুষেরও তিনি নাম ভুলে যান । কিন্তু গান 
কখনও ভোলেন না । গানের বাণী তাঁর সহজে মুখস্থ হয়ে যায়, একবার শোনা গানের সুরও তাঁর 
কানে লেগে থাকে । 

এই নাটকের গানটি তাঁর চেনা চেনা লাগল । অথচ কোথায় শুনেছেন, কবে শুনেছেন ঠিক মনে 
পড়ছে না । এই নাটক তিনি আগে দেখেননি, সবে মাত্র শুরু হয়েছে। এ নাটকের জন্য লিখিত গান 
তিনি পূর্বে শুনবেনই বা কী করে ? অনেকে অবশ্য নতুন গানেও পরিচিত সুর লাগিয়ে দেয় । 
অন্যান্য দৃশ্যগুলির বদলে, যে সব দৃশ্যে ওই মেয়েটি আসছে মহারাজ শুধুই সেগুলিই দেখছেন গভীর 
মনোযোগ দিয়ে । 

নায়িকাটি বেশ জনপ্রিয় বোঝা যায় । তার চোখা চোখা সংলাপে ও গানে দর্শকরা ঘন ঘন 
হাততালি দিচ্ছে । মেয়েটি অভিনয়ও করছে খুব দাপটের সঙ্গে । তার মুখে আর একটি গান শুনেই 
মহারাজ বুঝতে পারলেন, এই গান নয়, এই কণ্ঠস্বর তাঁর পরিচিত । 

মহারাজের দু পাশে বসেছে রাধারমণ ও মহিম ৷ ইন্টারভ্যালের সময় মহারাজ রাধারমণকে 
জিজ্ঞেস করলেন, ঘোষজা, এই প্রধানা অভিনেত্রীটিকে চিনতে পারলে? 

রাধারমণ বললেন, আমি আগে ওর অভিনয় দেখেছি বলে তো মনে পড়ে না। 

মহারাজ বললেন, এ মেয়ে এক সময় আমাদের এই কলকাতার বাড়ির দাসী ছিল । কী যেন ওর 
নাম? 

রাধারমণ বাড়ির দাসীদের খোঁজখবর রাখেন না । তিনি তাকালেন মহিমের দিকে | মহিমের 
অন্দরমহলে যাতায়াত আছে । কিন্তু মহিম কলকাতার বাড়িতে এবারেই প্রথম এসেছে। সেও 
দেখেনি ও মেয়েটিকে । 

মহারাজ ভুরু কুঞ্চিত করে স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে করতে বললেন, নাম মনে করতে 
পারলে না ? কী যে করো ! ও যে আমার বাড়ির দাসী ছিল, তাতে কোনও সন্দেহ নেই। 

রাধারমণ উঠে গিয়ে থিয়েটারের একটা হ্যান্ডবিল জোগাড় করে এনে বললেন, এর নাম তো 
দেখছি নয়নমণি । 

মহারাজ মাথা ঝাঁকিয়ে বললেন, না, না, ও নাম নয় । ও নাম নয় । অন্য, কী যেন। সেই যে 
শশীমাস্টার যে-মেয়েটাকে নিয়ে ভেগে পড়েছিল । 

রাধারমণের সঙ্গে সঙ্গে মনে পড়ল । তিনি বললেন, ভূমিসৃতা ? না, শশিভৃষণ ওকে নিয়ে 
পালায়নি । আমি নিজে গিয়ে দেখে এসেছি, সে চন্দননগরে অন্য এক বউ নিয়ে থিতু হয়েছে। সে 
ভূমিসৃতার কোনও খবর রাখে না । এই সেই ভূমিসূতা ? 

মহারাজ গভীর বিস্ময়ের সঙ্গে বললেন, শশিভৃষণ ওকে নিয়ে ভাগেনি ! তা হলে...আমি এই 
মেয়েটিকে চেয়েছিলাম, তবু সে চলে গেল কেন ? 


১২২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এ প্রশ্নের কী উত্তর দেবেন রাধারমণ | তিনি চুপ করে রইলেন । 

অভিনয় শেষ হবার পর মহারাজ নট-নটাদের কিছু পারিতোষিক দেবার ইচ্ছা প্রকাশ করলেন । 

মঞ্চের পেছনে এসে দাঁড়ালেন মহারাজ বীরচন্দ্র মাণিক্য । সমস্ত নট-নটীরা সার-বদ্ধ হয়ে রইল 
তাঁর সামনে, মধ্যিখানে অর্ধেন্দুশেখর | * 

মহারাজ নাটকটির অভিনয়ের ভূয়সী প্রশংসা করে অর্ধেন্দুশেখরকে উপহার দিলেন একটি হিরের 
আংটি । এক হাজার রুপোর টাকা দিলেন নট-নটীদের মধ্যে বণ্টন করে দেবার জন্য । 

সরাই মহারাজকে প্রণাম করে যেতে লাগল । নয়নমণি যেই নিচু হয়ে মহারাজের পায়ে হাত 
দিয়েছে, তখনই মহারাজ রাধারমণকে বললেন, ঘোষমশাই, জিজ্ঞেস করো, এই মেয়েটি আমার বাড়ির 
দাসী ছিল কিনা । 

নয়নমণির মুখ পাংশুবর্ণ হয়ে গেল। মহারাজ তাকে চিনতে পারবে সে কল্পনাও করতে 
পারেনি । এত বছর বাদে, তাও তার মুখে রং মাখা । 

নয়নমণির সঙ্গে সরাসরি কথা বলবেন না মহারাজ । তিনি আবার রাধারমণের দিকে চেয়ে 
বললেন, ওকে জিজ্ঞেস করো, আমাকে কিছু না জানিয়ে এই মেয়ে আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল 
কেন? 

নয়নমণি এবারেও কোনও উত্তর না দিয়ে দৌড়ে চলে গেল । 

মহারাজ অর্ধেন্দুশেখরের দিকে ফিরে বললেন, মুস্তফিমশাই, কাল সোমবার বোধকরি আপনাদের 
থিয়েটার খোলা থাকে না । কাল সন্ধেবেলা এই মেয়েটিকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন তো। 
আমি নিভৃতে ওব গান শুনব । 


৯৭ 


অফিস ঘরে চেয়ারে বসে টেবিলের ওপর জোডা পা তুলে দিয়ে গড়গড়া টানছেন অধেন্দুশেখর । 
আজ তাঁর মেজাজ বেশ প্রসন্ন । তার হাতে ঝিকমিক করছে একটি হিরের আংটি, টেবিলের ওপর 
বযেছে একটি টাকাব তোডা । এই টাকাটার বড় প্রয়োজন ছিল । ইদানীং টিকিট বিক্রি আশানুরূপ 
নয় বলে থিয়েটারের মালিক বেনারসী দাস নট-নটা, কলা-কুশলীদের পুরো মাইনে দেয় না। আগে 
অর্ধেন্দুশেখর যখন এমারান্ড থিয়েটারের মালিক ছিলেন নিজে, তখন তিনি প্রায়ই তার সঙ্গী-সাথীদের 
বেতনের অতিরিক্ত পারিতোষিক দিতেন । এক একদিন টিকিটঘর থেকে এক মুঠো টাকা এনে তিনি 
কোনও সহকারীকে বলতেন, ওরে, আজ একটা খানাপিনার ব্যবস্থা কর । মাঝে মাঝে ফুর্তি না করলে 
কি আর অভিনয় জমে । 

এখন তিনি নিজেই বেতনভুক কর্মচারী, টিকিটঘরের টাকা যথেচ্ছ খরচ করার অধিকার তাঁর 
নেই । অথচ হিসেব বহির্ভূত টাকা খবচ করতে না পারলে তাঁর মনটা ছটফট করে । আজকের এই 
এক হাজার টাকা স্বয়ং ভগবান যেন ত্রিপুরার মহারাজের হাত দিয়ে পাঠিয়েছেন, মালিকের কাছে এই 
টাকার হিসেব দিতে তিনি বাধ্য নন। অর্ধেন্দুশেখর সকলের মধ্যে সমবণ্টনেও বিশ্বাস করেন না। 
কিংবা যে-সব অভিনেতা-অভিনেত্রীর বড় বড় ভূমিকা তাদের বেশি টাকা আর ছোটখাটো 
পার্থচরিত্রদের সামান্য টাকা, তাও না। বড় থেকে ছোট সকলেরই নাড়িনক্ষত্র জানেন তিনি, তিনি 
বোঝেন কার প্রয়োজন কতখানি । যার মাসিক বেতন কুড়ি টাকা, সে আজ হঠাৎ অর্ষেন্দুশেখরের 
কাছ থেকে চল্লিশ টাকা পেয়ে আহ্াদে আটখানা হল সেই রকমই একজন তো আনন্দের চোটে 
অর্ধেন্দুশেখরের পা জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল । আবার যার বেতন পঞ্চাশ টাকা, 


১২৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তার হাতে পনেরোটি টাকা গুঁজে দিয়ে তিনি বললেন, জগা, তোকে তো যা দেব, তার এক পয়সাও 
বাড়িতে পৌঁছবে না, রামবাগানে গিয়ে বিলাসিনীর ঘরে খোলামখুচির মতন মালকড়ি ছড়াবি, যা, এই 
পনেরো টাকা নিয়েই আজ কাণ্তেনি করগে যা ! 

মানুষকে দেওয়াতেই অর্ধেন্দুশেখরের আনন্দ, নিজের জন্য তিনি কিছু রাখতে চান না। হিরের 
আংটিটাও তিনি দু'দিন বাদে বিক্রি করে সেই টাকায় আবার কোনও বিপদাপন্ন সহকর্মীকে সাহায্য 
করবেন । এক একজনকে ডেকে ডেকে টাকা দিতে দিতে তোড়া প্রায় খালি হয়ে এসেছে, সেই সময় 
তিনি নয়নমণিকে ভেতরে আসতে বললেন । 

এতিহাসিক নাটকের রানির সাজগোজ ছেড়ে নয়নমণি একটা আটপৌরে শাড়ি পরে নিয়েছে। 
চুল পিঠের ওপর খোলা । রং তোলার জন্য সে অনেকক্ষণ ধরে মুখ ধুয়েছে, সেই সময় যে সে 
কান্নাও ধুচ্ছিল, তা অবশ্য কেউ জানে না । অভিনয়ের সময় ছাড়া নয়নমণির অঙ্গে থাকে না কোনও 
অলঙ্কার । 

মখমলের তোড়াটা টিপে দেখে অর্ধেন্দুশেখর বললেন, তোকে আমি কী দিই বল তো নয়ন ! এ 
তো ফুরিয়ে এসেছে দেখছি, আরও কয়েকজনকে দেওয়া বাকি রয়ে গেল । 

নয়নমণি মৃদু স্বরে বলল, আমাকে কিছু দিতে হবে না, আপনি বরং উদ্ধবদাদাকে কিছু বেশি দিন, 
গত সপ্তাহে ওঁর একটি ছেলে হয়েছে, বউয়ের শরীর ভাল নয় শুনেছি__ 

অর্ধেন্দুশেখর চোখ পাকিয়ে বললেন, উদ্ধব দাস ? সে তো একটা হারামজাদা ! বাইশ টাকা 
মাইনে পায়, তা দিয়ে আবার জুয়ো খেলে । কত নম্বর সন্তান হল, সতেরোটা নয় ? পেটে ভাত 
জোটে না, তবু গণ্ডা গণ্ডা বাচ্চার বাবা হবার শখ ! বাইরে কৌঁচার পত্তন, ভেতরে ইচোর কেত্তন ! 
বউটাকে একেবারে মেরে ফেল্লে। আর বউটাও হয়েছে তেমনি, বছর বিউনি ! উদ্ধবের এ নাটকে 
পার্টও নেই, ওকে আমি পাঁচ টাকার বেশি দেব না! 

নয়নমণি বলল, আর একটু বেশি দিন। বাচ্চাটার দুধের বন্দোবস্ত করতে হবে । মায়ের বুকে দুধ 
নেই । 

অর্ধেন্দুশেখর বললেন, জন্ম দেবার আগে সে কথা মনে ছিল না? দু'চক্ষে দেখতে পারি না 
এসব ৷ হ্যা রে নয়ন, ওই উদ্ধবব্যাটা বুঝি তোকে ধরেছে, তোকে দিয়ে কওয়াচ্ছে ? সবাই জানে 
তো, তোর দয়ার শরীর । আমি না দিলেও তুই নিজের থেকে ওকে দিয়ে দিবি ! তুই নিজের জন্য 
কোনও দিন কিছু চাস না, আমি দিতে গেলেও নিবি না? 

নয়নমণি বললল, আমার তো কিছুর অভাব নেই । একটা মোটে মানুষ, যা পাই তাতেই বেশ 
চলে যায়, কিছু জমেও । 

অর্ধেন্দুশেখর বলল, তোকে দু'দশ টাকা দেবার কোনও মানে হয় না । তোকে বরং... তুই আমার 
এই আংটিটা নে! 

জিভ কেটে একটু পিছিয়ে গিয়ে নয়নমণি বলল, না, না, ওটা আমি নেব কেন ? মহারাজ 
আপনাকে দিয়েছেন । 

আঙুল থেকে আংটিটা খুলতে খুলতে অর্ধেন্দুশেখর বললেন, বাঁদরের গলায় মুক্তোর মালা ! এ 
আংটি কখনও আমাকে মানায় ? আমি কি সে রকম কাণ্তেন ? হাঁ, কাণ্তেন ছিল বটে বেলবাবু 
অমৃতলাল মুখুজ্যে, তোরা তাঁকে দেখিসনি, দু’ হাতে আটটা আংটি পরতেন । এটা খাঁটি হিরে, 
কমলহিরে, তোর হাতেই মানাবে । নে-__ 

নয়নমণি হাত জোড় করে বলল, ওটা আমি কিছুতেই নিতে পারব না । আপনার জিনিস । 

অর্ধেন্দুশেখর বললেন, তুই কিছু নিবি না, তা কখনও হয় ? মহারাজ তো আজ তোর অভিনয় 
দেখেই খুশি হয়ে এসব দানছত্তর করে গেলেন । নাটকটা তুই একাই মাতিয়ে রেখেছিস পাগলি ! নে, 
আমি নিজে তোকে দিচ্ছি, না বলতে নেই, হাত পাত । 

নয়নমণি কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছুতেই নিতে পারব না, বিশ্বাস করুন, 
সোনা-রূপো-হিরে-মুক্তো আমার অঙ্গে সয় না । 


১২৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একটুক্ষণ হাঁ করে নয়নমণির মুখের দিকে তাকিয়ে রইলেন অর্ধেন্দুশেখর । তারপর কপালে একটা 
চাপড় মেরে বললেন, তুই যে তাজ্জব করে দিলি রে বেটা ! কালে কালে দেখব কত ! পঁচিশ বছর 
থিয়েটারে কেটে গেল, কোনও দিন দেখিনি বা বাপের জন্মে শুনিনি যে কোনও থিয়েটারের মেয়েকে 
হিরের আংটি দিলেও নেয় না ! শুধু থিয়েটারের মেয়ে কেন, গয়নার লোভ নেই এমন কোনও মেয়ে 
মানুষ হয় ? তুই কি আগে স্বর্গের অপ্সরা ছিলি নাকি রে? 

নয়নমণি বলল, না, আমি সামান্যা দাসী ছিলাম । 

অর্ধেন্দুশেখর বললেন, হ্যাঁ, মহারাজের মুখে তা শুনলাম বটে । তা দাসীরই তো কত কদর ! 
মহারাজ আবার তোর গান শুনতে চেয়েছেন । দেখবি হয়তো, খুশি হলে তোকে একটা গজ মুক্তোর 
মালা পরিয়ে দেবেন । তখন কি তুই ফেরত দিতে পারবি ? 

নয়নমণি জিজ্ঞেস করল, আমি আপনার সামনে একটু বসব ? 

অর্ধেন্দুশেখর বললেন, হ্যাঁ, বোস, বোস । কতদিন তো ভাল করে কথাই হয় না। একদিন যে 
রেঁধে খাওয়াবি বলেছিলি ? ভিগুালু রাঁধতে জানিস ? সর্ষে দিয়ে মাংস ! 

নয়নমণি খানিকটা অস্থির হয়ে বলল, হ্যাঁ, খাওয়াব, নিশ্চয়ই খাওয়াব । আপনার কাছে একটা 
অনুরোধ জানাতে এসেছি । আমি কাল কোথাও যাব না, আপনি আমাকে রক্ষা করুন । 

সচকিতভাবে সোজা হয়ে বসে সবিস্ময়ে অর্ধেন্দুশেখর বললেন, তুই যাবি না £ কেন ? এলেবেলে 
জমিদার নয়, রাজত্বহীন বাজা নয়, আস্ত একটা স্বাধীন রাজ্যের মহারাজ, তিনি নিজের মুখে তোর 
গান শোনার ইচ্ছে প্রকাশ করলেন, তবু তুই যেতে চাইছিস না? অন্য যে-কেউ এমন ডাক পেলে 
ধন্য হয়ে যেত ৷ মহারাজের যখন বাই চেপেছে, অনেক কিছু দেবে থোবে ! 

নয়নমণি বলল, আমার একটা শপথ আছে । আমি কারুর বাড়িতে মুজরো খাটতে যাব না। একা 
একা কোনও পুরুষ মানুষকে গান শোনাব না । 

অর্ধেন্দুশেখর বললেন, কারুর বাড়ি আর রাজার বাড়ি কি এক হল ? ওদের ইচ্ছে হলে তার আর 
প্রতিবাদ করা যায় না। ছেলেমানুষি করিসনি নয়ন, তোর ভালর জন্য বলছি, আমাদের থিয়েটারের 
ভালর জন্য বলছি, কাল তুই তো যাবিই, আমিও তোর সঙ্গে যাব । মহারাজ কলকাতায় এলে 
'অমৃতবাজার পত্রিকায় আটিকেল বেরোয়, তাতে তোর নাম উঠে গেলে তোর আরও মান বাড়বে । 

অর্ধেন্দুশেখরের সামনে কোনও দিন মুখ তুলে উচু গলায় কথা বলে না নয়নমণি । অর্ধেন্দুশেখর 
তার পিতৃতুল্য, গুরু । আজ সে দৃঢ় গলায় বলল, যদি আত্মহত্যা করতে হয়, তাতেও রাজি আছি, 
কিন্তু আমি কিছুতেই যাব না । 

অর্ধেন্দুশেখব এবার চোখ সরু করে বললেন, তুই ত্রিপুরার মেয়ে, এক সময় মহারাজের বাড়িতে 
দাসী-বাঁদি ছিলি, এসব আমাদের আগে কিছুই জানাসনি । 

নয়নমণি বলল, আমি ত্রিপুরার মেয়ে নই, সেখানে কস্মিনকালেও যাইনি । আমার জন্ম 
উড়িষ্যায় । আতাত্তরে পড়ে এক সময় মহারাজের কলকাতার বাড়িতে বাঁদিগিরি করেছি বটে । কিন্ত 
মহারাজের বাঁদি ছিলাম না । তাঁর এক কর্মচারীর সেবা করতাম । 

অর্ধেন্দুশেখর বললেন, ও একই কথা । বাড়ির সব বাঁদিই মহারাজের বাঁদি । 

নয়নমণি বললেন, না, একই কথা নয় । আমি মহারাজের কাছ থেকে এক আধলাও বেতন 
নিইনি, উনি আমাকে কিনেও বাখেননি ! 

অর্ধেন্দুশেখর বললেন, কিন্তু মহারাজ সবার সামনে নিজের মুখে বললেন, ওদের কথার ব্যত্যয় হয় 
না। ঠাণ্ডা মাথায় আমার কথাটা শোন, নয়ন । ওসব শপথ-টপথ শিকেয় তুলে দে। বাঁচতে গেলে 
অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হয় । মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, পুরুষ জাতের ইচ্ছের বিরুদ্ধে 
কতদূর যাবি ? তাও মহারাজ বলে কথা । উনি যদি ক্রুদ্ধ হন, পুলিশে এন্তালা দিলে তোকে ধরে 
নিয়ে যেতে পারে । উনি যদি বলেন, তুই ওর বাড়ি থেকে হিরে জহরত চুরি করে পালিয়ে এসেছিলি, 
তখন কি পুলিশ তোর কথা বিশ্বাস করবে ? ওঁদের কত ক্ষমতা, ইচ্ছে করলে আমাদের থিয়েটারটা 
ধ্বংস করে দিতে পারেন । একেই তো টিম টিম করে চলছে। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১২৫ 


নয়নমণি বলল, ওসব আমি বুঝি না। পুলিশে ধরে নিয়ে গেলে জেল খাটব, তবু আমি ওঁর কাছে 
যাব না। এজন্য আপনি যদি আমাকে এ থিয়েটার থেকে তাড়িয়ে দিতে চান, তাও দিন । 

একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ধেন্দুশেখর বলল, তোর এতখানি জেদের কারণ তো আমি বুঝছি না ! 
তবে কি তোর পাখা গজিয়েছে ! এইবার উড়বি, তাই না ? তোর নাম-ডাক হয়েছে, তোর জন্য এখন 
টিকিট বিক্রি হয় । তোকে আমি শিখিয়ে পড়িয়ে এই জায়গায় এনেছি । এখন অন্যরা তোকে নিয়ে 
টানাটানি করবে, এটাই তো স্বাভাবিক | থিয়েটারের জগতে এটাই নিয়ম । আমি জানি, স্টার তোকে 
চাইছে। মিনাভাঁও তোকে বাগাবার জন্য দালাল লাগিয়েছে । আমি এখন ফুটো জাহাজ, আমার 
হেনস্থা দেখে সবাই হাসবে, আমার দলের লোকেরা আমায় লাথি মেরে একে একে সবাই চলে 
যাবে । তুই সেটা শুরু করলি, তুই পথ দেখালি । 

নয়নমণি ধীর স্বরে বলল, আমি আপনাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি । বরং আমি 
থিয়েটার একেবারে ছেড়ে দেব, তবু আমি অন্য কোথাও যাব না। আপনি আমায় অবিশ্বাস 
করলেন ? এর চেয়ে আমার বুকে একটা ছুরি বিধিয়ে দিলেও কম কষ্ট হত । 

অর্ধেন্দুশেখর বললেন, ওসব ঢংয়ের কথা রাখ! দেখলাম তো কত জীবনে! বেশ্যাপাড়ার 
মাগিগুলো থিয়েটার করতে এসে শেখানো ডায়ালগগুলোর কিছুই মানে না বুঝে তোতাপাখির মতন 
মুখস্থ বলে । ওমা, দু'তিন বছর কাটতে না কাটতেই সেই ভাষায় কথা বলতে শুরু করে । কাল তুই 
যাবি কিনা বল ! 

নয়নমণি বলল, না, আমি পারব না । 

অর্ধেন্দুশেখর বললেন, তবে তোকে সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি । মহারাজ এক হাজার টাকা 
দিয়ে গেলেন, হিরের আংটি দিলেন, আমার লোকেরা কটা দিন খেয়ে বাঁচবে । এর পর তাঁর সামান্য 
একটা অনুরোধ রাখতে পারব না, এত অকৃতজ্ঞ আমি হতে পারব না। থিয়েটারের গাড়ি কাল 
বিকেলে তোর বাড়িতে যাবে, তুই যদি সে গাড়ি ফিরিয়ে দিস তা হলে আমি নিজে গিয়ে মহারাজকে 
ANN ET আর কোনও 

নেই। 

নয়নমণি হাত জোড় করে বলল, আমি আপনার কাছ থেকে কোনওদিন কিছু চাইনি । একবার 
শুধু আমাকে এইটুকু ভিক্ষা দিন । আমাকে শপথ ভাঙতে বলবেন না। 

অর্ধেন্দুশেখর বললেন, ছিলি রাজবাড়ির দাসী । তোর এত জেদ হল কী করে? এখন যা, 
বাড়িতে গিয়ে ভাল করে ঘুমো । কাল সকালে ভাল করে ভেবে দেখলেই বুঝবি, আমি যা বলছি, 
ঠিকই বলছি। বড় মানুষদের চটিয়ে থিয়েটার চালানো যায় না। 

নয়নমণি পিছন ফিরে আস্তে আস্তে চলে গেল, অর্ধেন্দুশেখর এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার 
দিকে । এ মেয়েটার রহস্য তিনি কিছুতেই বুঝতে পারছেন না। কী অপূর্ব ওর শরীরের গড়ন, ক্ষীণ 
কোমর, গুরু নিতম্ব, পঠের দিকটা ত্রিভুজাকৃতি, ওর চলার একটা ছন্দ আছে, গ্রীবা উন্নত করে 
হাঁটে । নাচে-গানে ওর জুড়ি নেই। সাধারণ কথাবাতায় ওর বেশ বুদ্ধির পরিচয় ও পরিহাসজ্ঞান 
আছে । এমন এক বরবর্ণিনী পুরুষদের এড়িয়ে চলে কেন ? অর্ধেন্দুশেখর খবর পেয়েছেন যে অনেক 
ধনবান যুবকই ওর পেছনে ঘুর ঘুর করে, কিন্তু নয়নমণি পাত্তা দেয় না কারুকেই । থিয়েটারের 
কোনও পুরুষকেও ও বাড়িতে যেতে দেয় না। কেন? 

রঙ্গমঞ্জে যৌবন ক্ষণস্থায়ী । থিয়েটার করে অভিনেতা-অভিনেত্রীরা কেউ বড়লোক হতে পারে না, 
মালিকদেরই ধন বৃদ্ধি হয়। নয়নমণির মতন রূপ-যৌবন সম্পন্না খ্যাতনান্নী অভিনেত্রীরা 
কোনও-না-কোনও বড় মানুষের রক্ষিতা হয়ে একটা-দুটো বাড়ির মালিকানী হয়ে যায় ৷ সেই বাড়িই 
তাদের ভবিষ্যতের নিরপত্তা । বিনোদিনীকে নিয়ে এককালে কতজন ছিনিমিনি খেলেছে, কিন্তু 
বুদ্ধিমতী বিনোদিনী অস্তত তিনখানা বাড়ি কিনে রেখেছে নিজের নামে ৷ কুসুমকুমারী, বনবিহারিণী, 
তিনকড়ি এদের সকলেরই বাবু আছে, এরাও বাড়ি কিনেছে, অর্থ অলঙ্কার জমিয়েছে, থিয়েটার 
ছাড়লেও আরামে থাকবে । আর এই নয়নমণি ওদের সমকক্ষ হয়েও আজও থাকে গঙ্গামণির ভাড়া 


১২৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বাড়ির একখানা ঘরে । একজন মহারাজের আমস্ত্রণও ফিরিয়ে দেয় । 

অর্ধেন্দুশেখরের মনটা দ্বিধা বিভক্ত হয়ে গেল । মনের এক অংশে তিনি তারিফ করতে লাগলেন 
নয়নমণির এই তেজস্বিতার । কত স্ত্রীলোক নিয়েই তো ঘাঁটাঘাঁটি করলেন এ জীবনে, এমনটি আগে 
কখনও দেখেননি । পাঁঠা-ছাগলের যেমন স্বাভাবিক জীবন নেই, জন্ম থেকেই বন্দিদশা, তেমনি 
মেয়েরাও বলি প্রদত্ত । পুরুষের ইচ্ছার অধীন তাদের থাকতেই হবে । থিয়েটারের মেয়েরা সবাই 
নষ্ট, তাদের বিয়ে হয় না, যতদিন যৌবন থাকে ততদিন তাঁতের মাকুর মতন এক পুরুষের আশ্রয় 
থেকে অনা পুরুষের কাছে যেতে বাধ্য হয়। বুড়ি হয়ে গেলে হয় বাড়িউলি । এই মেয়েটি তার 
ব্যতিক্রম । একে তো সম্মান করাই উচিত । 

আবার তিনি ভাবলেন, এই জেদি মেয়েটা এক অসম্ভবের সঙ্গে প্রতিযোগিতায় মেতেছে। যে 
কোনও দিন ওর বিপদ ঘনিয়ে আসতে পারে । এখনকার সমাজে যা দেখা যাচ্ছে, একমাত্র উচ্চবিত্ত 
ব্রাহ্ম পরিবারের মেয়েরাই কিছুটা স্বাধীন, তুই সে রকম কোনও পরিবারে জন্মাসনি কেন ? তোর 
জন্মের ঠিক নেই, এসেছিস থিয়েটারে ঘোমটা খুলে খ্যামটা নাচতে, এখানকার নিয়ম তোকে মানতে 
হবে না ? যে-সব ধনী উচ্ছুঙ্খল যুবকদের তুই ফিরিয়ে দিচ্ছিস, তারা তোকে ছাড়বে কেন ? একদিন 
কেউ হঠাৎ গুণ্ডা দিয়ে পাকড়াও করে নিয়ে যাবে, আটকে রাখবে কোনও বাগানবাড়িতে । তাঁর মনে 
পড়ে ছোট হরি ওরফে কাত্যায়নী নামে একটি অভিনেত্রীর কথা । অর্ধেন্দুশেখর তখন মিনাভয়ি 
ছিলেন, নতুন নতুন এসেছিল ছোট হরি, তার বড় দেমাক ছিল । একদিন সাজঘরে একটা ছোঁড়া 
ঢুকে পড়ে বেলেল্লা করছিল, কাত্যায়নী রাগের মাথায় তার গালে কষিয়ে দিল সপাটে এক চড় । সে 
ছোঁড়াটা ছিল শেঠদের বাড়ির ছেলে, সে এই অপমান মুখ বুজে সহ্য করবে কেন ? একদিন 
থিয়েটারের পর ছোট হরি রাত করে বাড়ি ফিরছে, কোথা থেকে দুটো লোক ছুটে এসে তার মুখে 
জোর করে কী যেন মাখিয়ে দিয়ে গেল । কোনও সাঙ্ঘাতিক আ্যসিড । মুখখানা পুড়ে বীভৎস 
দগদগে হয়ে গেল ছোট হরির, সে মুখের দিকে আর তাকানো যায় না, তার থিয়েটারের জীবনও 
শেষ । নয়নমণির যদি সে রকম কিছু হয় ! 

এমারান্ড থিয়েটারকে চাঙ্গা করার জন্যও ত্রিপুরার মহারাজের কাছে নয়নমণির যাওয়া দরকার । 
' জনসাধারণের মধ্যে এ খবর রটে যাবেই যে এমারান্ডের অভিনেত্রীর গান শুনতে চেয়েছেন মস্ত 
বড় এক মহারাজ । এতে সেই অভিনেত্রীর চটক অনেক বেড়ে যাবে । লোকে ভাববে, এক মহারাজ 
বহু টাকা খরচ করে যার গান শুনছেন, আমরাও মাত্র আট আনার টিকিট কেটে থিয়েটারে ওর 
নাচ-গান দেখি না কেন ? আবার দলে দলে লোক ছুটে আসবে । কাল নয়নমণিকে মহারাজের কাছে 
নিয়ে যেতেই হবে। | 

বাড়িতে ফিরে নয়নমণি সব কথা খুলে বলল গঙ্গামণিকে । প্রথমে তো গঙ্গামণি থুতনিতে আঙুল 
দিয়ে থ হয়ে গেল । হেঁজি-পেঁজি জমিদার নয়, সত্যিকারের এক মহারাজ | মহারাজ বীরচ্ত্র 
মাণিক্যের নাম কে না শুনেছে, কলকাতায় তিনি এলে সাড়া পড়ে যায় । থিয়েটারের ধড়াচ্ড়ো পরা 
রাজা ছাড়া গঙ্গামণি স্বচক্ষে এমন জলজ্যান্ত রাজাকে দেখেই নি । তিনি এত্তেলা দিয়েছেন, তবু 
নয়নমণি যাবে না ? কত সোনাদানা দেবেন তার ঠিক নেই । সাহেব পাড়ায় একটা বাড়িও দান করে 
দিতে পারেন । 

ণঙ্গামণি বারবার জিজ্ঞেস করতে লাগল, কেন যাবি না রে ? হ্যাঁ লা, আমায় একটু বুঝিয়ে বল না, 
কেন যেতে চাস না £ 

নয়নমণি বলল, আমার ঘেন্না করে । কেউ জোর করে আমায় গান শোনাতে বললে, আমার গলা 
দিয়ে গান বেরোয় না । 

পঙ্গামণি বলল, জোর করবে কেন ? তোকে তিনি সাধ করে ডেকেছেন । 

নয়নমণি বলল, না গো, দিদি । তুমি ওদের চেনো না । আমি যেতে না চাইলেও জোর করে ধরে 
নিয়ে যাবে ? পুলিশ লেলিয়ে দেবে ! আমি কিছুতেই যাব না। 

গঙ্গামণির মুখের রেখায় পরিবর্তন ঘটে গেল। নিজের জীবনে সে যা যা করতে পারেনি, 


১২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


স্ত্রীলোক হয়ে যে-সব চিন্তা কোনও দিন তার মাথাতেই আসেনি, নয়নমণির কথা ও কাজে সে রকম 
দৃঢ়তার পরিচয় পেয়ে সে অভিভূত । বয়েসে এত ছোট নয়নমণি, তবু যেন সে গঙ্গামণির গুরু । 

সে এবার দাঁত কিড়মিড় করে বলল, ইস, জোর করে ধরে নিয়ে যাবে £ মগের মুল্লুক নাকি ? 
আসুক না ! ঝ্যাঁটাপেটা করে তাড়াব । পাড়ার ছেলেদের ডাকব, তারা আমার কথা শোনে । পুলিশ 
লেলিয়ে দেবে ? এ পাড়ার কোতোয়ালির দারোগা আমার বাড়িতে এসে মিনি মাগনায় ফুর্তি করে যায় 
না ? তার চুলের মুঠি চেপে ধরে বলব, মুখ পোড়া, এমনি এমনি ফুর্তি করে যাবি, আবার আমার 
বোনটির গায়ে হাত তুলবি ? 

গঙ্গামণির এসব কথাতেও নয়নমণি বিশেষ ভরসা পায় না । 

সে জানে, রাজা-মহারাজদের লোকবল-অর্থবলের কাছে পাড়ার ছেলেদের প্রতিরোধ তুচ্ছ। 
এতদিন পরেও যখন মহারাজ তার গান শোনার জন্য গোঁ ধরে রয়েছেন, তখন তিনি সহজে ছাড়বেন 
না। কিছু কিছু পুলিশ এ বাড়ির একতলার মেয়েদের কাছে রাত কাটাতে আসে, তা বলে পুলিশের 
কৃতজ্ঞতাবোধ বলে কিছু আছে নাকি ? ওপর মহলের চাপ এলেই তারা রুদ্রমূর্তি ধরবে । 

সারারাত নয়নমণির ঘুম আসে না । আর কাঁদে না সে, বরং তার সারা শরীর জ্বলতে থাকে । 

ফাঁদে পড়া ইদুরের মতন সে মহারাজের কাছে ধরা দেবে ? তা হলে যে তার এতগুলি বছরের 
সাধনা ব্যর্থ হয়ে গেল । সে মহারাজের একপলক দৃষ্টি দেখেই বুঝেছে, মহারাজ তাকে ছাড়বেন না। 
আগেকার সঙ্কল্প অনুযায়ী তাঁকে ত্রিপুরায় নিয়ে যাবেন। বন্দি করবেন খাঁচায় । দুটো বছর সে 
অন্ধকার নরকের মতন একটা জগতে অজস্র কষ্ট সহ্য করেছে, তারপর মুক্তির স্বাদ পেয়েছে 
থিয়েটারের মানুষদের সংস্রবে এসে । এখানে তার একটা নিজস্ব পরিচয় আছে, তার ইচ্ছে-অনিচ্ছের 
দাম আছে, সেসব আবার নষ্ট হয়ে যাবে এক মহারাজের খেয়াল চরিতার্থ করার জন্য ? 

সারা রাত বিনিদ্র থেকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শয্যা ছেড়ে উঠে এল নয়নমণি। স্নান 
সেরে এসে ঠাকুরের মূর্তির সামনে বসে রইল বেশ কিছুক্ষণ । ছোটবেলা থেকেই সে সকালের 
অনেকটা সময় ঠাকুরঘরে কাটায় । পাথরের মুর্তির কাছে মনের কথা বলে। সে অবশ্য জানে, 
দেবতার কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায় না। তবু কারুকে তো বলতে হবে ! 

এখানে বসেই সে সঙ্কল্প নিয়ে নিল, যদি মহারাজের দৃষ্টি এড়াবার রাস্তা সে খুঁজে না পায়, তা হলে 
সে আত্মঘাতিনী হবে । অপরের ইচ্ছা-দাসী হয়ে সে আর বাঁচতে চায় না। 

গঙ্গামণির ঘুম ভাঙে অনেক বেলায় । তাকে কিছু না জানিয়ে সে একটি ঠিকে গাড়ি ভাড়া করে 
চলে এল জানবাজারে । 

ব্যারিস্টার যাদুগোপাল চৌধুরীর চেম্বার এখনও খোলেনি । যাদুগোপাল সাড়ে আটটার আগে 
নীচে নামে না। ভাড়া গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি-বারান্দার রকে বসে রইল নয়নমণি । একটা গাঢ় নীল 
রঙের শাড়ি পরা, ঘোমটা টেনে দিয়েছে অনেকখানি, তার হাত দুটিও ঢাকা, দেখা যাচ্ছে শুধু ফর্সা 
পায়ের পাতা দু'খানি | সে স্থির হয়ে বসে রইল একটা মূর্তির মতন । 

যাদুগোপাল তখন বাড়িতেই ছিল না। সে মাঝে মাঝে ময়দানে ঘোড়া ছুটিয়ে ব্যায়াম করতে 
যায়। সেখান থেকে ঘমক্তি দেহে ফিরে এসে বারান্দায় এক নীলবসনা নারীকে দেখে থমকে দাঁড়িয়ে 
বিস্মিত ভাবে জিজ্ঞেস করল, আপনি কে ? 

নয়নমণি মৃদু কে বলল, আমি অতি নগণ্য এক স্ত্রীলোক । আপনার সাহায্যপ্রার্থী হয়ে এসেছি। 

যাদুগোপাল ভৃত্যকে ডেকে চেম্বারের দরজা খুলে দিতে বলে দ্রুত পোশাক পরিবর্তন করতে চলে 
গেল । 

ফিরে এসে নিজের গদিমোড়া চেয়ারে বসে একটা চুরুট ধরিয়ে বলল, আপনার সঙ্গী সাথী কেউ 
নেই ? আপনি একা কী করে এলেন ? 

যাদুগোপালের মক্কেলদের মধ্যে নারীরাও থাকে । কিন্তু তার অভিজ্ঞতায় সে দেখেছে, মেয়েরা 
নিজেদের কথা ঠিক গুছিয়ে বলতে পারে না। বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা মহিলারা অনেকভাবে 
বঞ্চিত হয়| কিন্তু উকিল-ব্যারিস্টারদের কাছে এমনই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে নিজের পরম শক্রর 


১২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নামটিও উচ্চারণ করতে পারে না। 

নয়নমণি ঘোমটা খুলে বলল, আপনি আমায় আগে দেখেছেন, হয়তো আপনার স্মরণে নেই। 
আমি একাই এসেছি । আপনি প্রসিদ্ধ আইনজীবী, একটি ব্যাপারে আপনার পরামর্শ নিতে এসেছি, 
আপনার ফি যথাসাধ্য দেবার চেষ্টা করব । 

যাদুগোপাল বলল, ভূমিসূতা ! তোমাকে সেই যে একদিন বলেছিলাম, আমার স্মৃতিশক্তি খুব 
প্রখর । আমি মানুষের মুখ ভুলি না। তা ছাড়া এর মধ্যে দু'বার আমি সন্ত্রীক তোমার অভিনয় দেখে 
এসেছি। তোমাকে মনে থাকবে না কেন ? তোমার তো বেশ খ্যাতি হয়েছে। কী ব্যাপার বলো 
তো, কোনও গোলমাল হয়েছে থিষেটারে ? 

নয়নমণি পরিষ্কার ভাষায় সম্পূর্ণ ঘটনাটা শুনিয়ে দিল । মহারাজ বীরচন্দ্র মাণিক্যের গৃহে সে যে 
কিছুকালের জন্য দাসী ছিল, সে কথাও গোপন করল না । 

সব শুনে যাদুগোপাল বলল, হু, শুধু দুটি ব্যাপার এখনও পরিষ্কার হয়নি । একজন মহারাজের 
আমন্ত্রণ পেলে সব নট-নটাদেরই ধন্য হবার কথা, তোমার আপত্তি কীসেব জন্য ? 

নয়নমণি বলল, একজন মহারাজের ইচ্ছে হয়েছে তিনি আমার গান শুনবেন, আর আমার তাঁকে 
তাঁর বাড়িতে গিয়ে গান শোনাবাব কোনও ইচ্ছে নেই । আমি নগণ্য মানুষ হলেও আমার ইচ্ছের 
কোনও দাম থাকবে না ? 

যাদুগোপাল হেসে বলল, ইচ্ছেব লড়াই £ এক রাজা বনাম এক নটী ! অনেকটা রূপকথার মতন 
শুনতে লাগছে । শুধু এই £ অন্য কোনও কারণ নেই £ তোমাব স্বামী... তোমার বোধ হয বিবাহ 
হযনি, তোমাদেব তো কোনও না কোনও রক্ষক পুরুষ থাকে, সে আপত্তি করেছে ? 

নয়নমণি বলল, আমার সে বকম কেউ নেই । 

যাদুগোপাল বলল, কেন নেই ? 

নযনমণি বলল, আমাব দুভা, মনেব মানুষ এখনও পাইনি । যারা শুধু টাকা দেখায, তাদের 
কাছে যেতে আমার ঘেন্না কবে । আপনি আমাকে বলুন, আমার কি আত্মরক্ষা করার কোনও উপায 
নেই ? 

যাদুগোপালের ভুরু কুঞ্চিত হল | বিলেতে থাকবার সময় একটা ছোট গোষ্ঠীর সঙ্গে তার পবিচয 
হযেছিল, যাবা কার্ল মার্কস নামে এক জামনি অর্থনীতিবিদ ও দার্শনিকের চিন্তাধারায় বিশ্বাসী | তারা 
সেই চিন্তার চর্চা কবে, সাবা বিশ্বে এক শ্রেণীহীন, সাম্যবাদী সমাজ স্থাপনের স্বপ্ন দেখে । তাদেব 
সংস্পর্শে এসে যাদুগোপালেব মনেও সামন্ততন্ত্র সম্পর্কে বিরাগ জন্মে গেছে । 

সে বলল, ত্রিপুরার রাজা, কলকাতায় এসে জোর-জুলুম ফলাবার কে ? এটা ব্রিটিশ রাজত্ব, এখানে 
আইন-শৃঙ্খলা আছে । আইনের চোখে একজন রাজা আর একজন সাধারণ মানুষ, সবাই সমান । 
তুমি কোথাও যেতে না চাইলে কেউ তোমায ধরে নিয়ে যেতে পারবে না । আইন তাকে শাস্তি 
দেবে । 

নয়নমণি বলল, আইন -চখন শাস্তি দেয় ? অপরাধের আগে না পরে ? কেউ যদি খুন করতে চায়, 
খুনের আগে কি আইন তাকে শাস্তি দেয় ? মহারাজ যদি আমায় জোর করে ধরে নিয়ে গিয়ে ত্রিপুরায় 
পাঠিয়ে দেন, তারপরেও কি আইন আমাকে বাঁচাতে পারবে ? 

যাদুগোপাল বলল, সে রকম সম্ভাবনা আছে নাকি £ 

নয়নমণি বলল, আমার আশঙ্কা, আমি রাজি না হলে মহারাজের সাঙ্গোপাঙ্গবা এসে আমাকে 
যে-কোনও প্রকারে বন্দি করে নিয়ে যাবে । 

যাদুগোপাল চুপ করে চিন্তা করতে লাগল । 
আছি । আপনি সেই ব্যবস্থা করুন । 

যাদুগোপাল এবার দাঁতে দাঁত চেপে বলল, ওই অপদার্থ রাজাটা যদি তোমার গায়ে হাত ছোঁয়াতে 
আসে, আমি ওকেই জেল খাটাব । ভূমিসূতা, তুমি একটা কাজ করতে পারবে ? কয়েকটি দিন তুমি 


১২৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেবেন। 

নয়নমণি দারুণ বিস্মিত হয়ে বলল, আপনার বাড়িতে ? আমি থিয়েটারের মেয়ে, সবাই আমাদের 
নষ্ট, পতিতা বলে জানে । কোনও ভদ্র বাড়ির অন্দরমহলে তো প্রবেশের অধিকার নেই আমাদের ! 
এ আপনি কী বলছেন? 

যাদুগোপাল বলল, মেয়েরা কি একা একা নষ্ট হতে পারে, না পতিতা হয় ? যে সব পুরুষ তাদের 
ওই পথে ঠেলে দেয়, তারা দিব্যি ভদ্র সেজে থাকে ৷ ওসব আমার জানতে বাকি নেই । বিলেতে 
থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীদের বলে শিল্পী, তাদের আর কোনও জাত-ধর্ম থাকে না । অনেক 
মধ্যেই ওই মহারাজের সঙ্গে যোগাযোগ করে তাকে চরম ধাতানি দেব । 

নয়নমণি কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে ভূমিসৃতা বলে ডাকবেন না। আমি 
নয়নমণি | ভূমিসূৃতা মরে গেছে। 

যাদুগোপাল নয়নমণিকে নিয়ে গেল ভিতর মহলে । 


মহারাজ বীরচন্দ্র মাণিক্য সন্ধেবেলা ছোটখাটো একটি দরবার সাজিয়ে বসে আছেন । আজ তাঁর 
অঙ্গে রাজপোশাক, মাথায় মুকুট । জনা চারেক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই 
নিন্নস্বরে গল্পগুজব করছেন । মহারাজ ঘড়ি দেখছেন বারবার । দুপুরবেলাতে অর্ধেন্দুশেখরের কাছে 
খবর পাঠানো হয়েছিল, সন্ধে সাড়ে ছ'টার মধ্যে নয়নমণিকে নিয়ে আসার কথা । তাঁর বাড়ির এক 
একদা দাসী এখন থিয়েটারের জনপ্রিয় অভিনেত্রী, এটা মহারাজের কাছে বেশ শ্রাঘার বিষয় । এই 
মেয়েটি যেন তাঁরই সৃষ্টি, তিনি সকলকে দেখাবেন । এ বাড়ির দোতলার একটি ঘর সাফ-সুতরো 
করে সাজিয়ে রাখা হয়েছে, মেয়েটি ওখানেই থাকবে । 

প্রায় সাতটার সময় এক ভগ্নদূত এসে দুঃসংবাদ জানাল, যে নয়নমণিকে কোথাও খুঁজে পাওয়া 
যাচ্ছে না, সে পালিয়েছে, আজ তাকে পৌঁছে দেবার কোনও উপায় নেই । 

খবরটি শুনে মহারাজের বদনমগ্ডলে ক্রোধের বদলে বিস্ময় ও বিষাদ ফুটে উঠল । তিনি মহিমকে 
জিজ্ঞেস করলেন, আসবে না ? পালিয়েছে ? কেন ? 

মহিম কোনও উত্তর দিতে পারল না । 

মহারাজ আপন মনে বললেন, আমি তার গান শুনতে চেয়েছি... সে গান শিখেছে, গান শোনাবে 
না কেন ? আমি কি তার যত্বের কোনও ক্রটি করতাম ? সে থাকত এখানে রানির মতন । থিয়েটারে 
বাজ রোজ ঘুরে ঘুরে চেঁচিয়ে চেঁচিয়ে গলার রক্ত তোলার চেয়ে এখানে নিরিবিলিতে গান শোনানো 
ভাল নয় ? থিয়েটারে ক'পয়সা রোজগার হয় £ গয়না দিয়ে মুড়ে দিতাম ওকে । 

উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে তিনি ওই কথাই বলতে লাগলেন বারবার । এক সময় 
মহিমের সামনে এসে বললেন, ও মহিম, মেয়েটা আমাকে ভয় পেল কেন ? আমি কি ওকে খেয়ে 
ফেলতাম ? আনি বাঘ না ভাল্লুক ? সবাই যে বলে, আমার দয়া-মায়া আছে, তা কি মিথ্যে ? ও মহিম, 
বলনা! 

মহিম বলল, তা তো বটেই । ও মেয়েটা অভাগি, আপনার দয়া পেল না । আর কোনও গায়িকা 
ডেকে আনব ! 

মহারাজ সবেগে মাথা নেড়ে বললেন, নাঃ ! মেজাজ নষ্ট হয়ে গেছে । আজ আর কিছু হবে না । 
তবে জানিস, গান শুনলে আমার সারা শরীর ভাল থাকে । কলকাতা শহরেই আর থাকব না। চল, 
কার্শিয়াং কি দার্জিলিং চলে যাই | সেখানে নিরিবিলিতে একটা মাস কাটিয়ে দেব । 

একটু থেমে তিনি বললেন, কিন্তু সেখানে আমাকে কে গান শোনাবে ? দিনগুলি কী করে 
কাটাব ? 

মহিম বলল, সেই জন্যই বলছিলাম, থিয়েটারে আরও তো অনেক মেয়ে গান গায়, কেউ কেউ 


১৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিশ্চয়ই যেতে রাজি হবে | 

মহারাজ হাত নেড়ে বললেন, না, না, ওসব থিয়েটারের মেয়েটেয়ে দিয়ে কাজ নেই ! ঢেব 
হয়েছে । তুই বরং এক কাজ কব । তুই রবি ঠাকুরকে গিয়ে একবার খবর দে। ওঁর গান বড় মধুব, 
শুনলে শরীর জুড়িয়ে যায় । রবিবাবুকে গিয়ে বলবি, উনি যদি আমাদের সঙ্গে কার্শিয়াং-দার্জিলিং 
যান, আমি বড প্রীত হব ! হ্যাঁ, এই ভাল । ওই লক্ষ্মীছাড়া মেয়েটা পালিয়েছে, আপদ গেছে। 
রবিবাবুর গান শুনব প্রাণ ভরে । 


১৮ 


পত্র-পত্রিকায যাঁকে দুরন্ত ঝঞ্জা আখ্যা দেওয়া হয়েছে, সেই স্বামী বিবেকানন্দ কিন্তু বেশ মুশকিলে 
পড়ে গিয়েছিলেন । জনপ্রিয়তা ও খ্যাতির কিছু কিছু বিড়ম্বনা তো থাকেই, তা বোঝা যায়, কিন্তু এই 
তরুণ সন্যাসীটি বুঝতে পারেননি যে, তাঁর এই জনপ্রিয়তাকে কাজে লাগাবার জন্য এক শ্রেণীব 
ব্যবসাযী তাঁকে কুক্ষিগত কনে ফেলবে । 

শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের শুধু উদ্বোধনী ভাষণে নয়, আরও অনেকগুলি আলোচনা চক্রে 
প্রমাণিত হযে গিয়েছিল যে স্বামী বিবেকানন্দের বক্তৃতায় এক দাকণ আকর্ষণী শক্তি আছে । যে-সব 
সভায় অনেক বক্তা, সে-সব সভায় বিবেকানন্দেব ডাক পড়ে সবচেয়ে শেষে । অন্যান্যদের বক্তা 
শুনতে শুনতে শ্রোতাবা যখন ঝিমিষে পড়ে, অনেকে উঠে চলে যেতে শুরু করে, তখন উদ্যোক্তারা 
ঘোষণা করে, আপনাবা বসুন, বসুন, এর পরে বলবেন স্বামী বিবেকানন্দ ! অমনি সভামণ্ডপে নতুন 
উৎসাহের সঞ্চার হয় । 

বিবেকানন্দ লিখিত ভাষণ পাঠ করেন না, তাঁর সমস্ত কথাই স্বতঃস্ফূর্ত । ইংরিজি উচ্চারণে কিছুটা 
আইরিশ টান থাকলেও স্পষ্ট বোঝা যায়, অহেতুক উদ্ধৃতি বা পাণ্ডিত্যের কচকচি নেই, তাঁর চোখের 
দৃষ্টির মতনই তাঁর মুখেব বাক্যও প্রবল আত্মবিশ্বাসে পরিপূর্ণ । ধর্মীয় দর্শন এবং ইতিহাসের 
প্রেক্ষাপটে মানুষের জীবন, এই ধরনের গুরুতর বিষয় নিয়ে আলোচনা করলেও তিনি উৎকট 
গুরুগন্তীর ভাব করেন না। তাঁর গুরুর নির্দেশ মতনই তিনি রসে-বশে থাকেন, শুকনো সন্ন্যাসী 
লন। 

শুধু প্রকাশ্য জনসভায় নয়, বিভিন্ন ঘরোয়া আসরেও তাঁর ডাক পড়ে, বিশিষ্ট ব্যক্তিরা ঘণ্টার পর 
ঘণ্টা মন্ত্রমুদ্ধের মতন তাঁব কথা শোনে । 

আমেরিকায় প্রতিটি :নুষের জীবনেই সময়ের দাম আছে । যে যে-কাজই করুক, সে প্রতিটি 
মিনিটের জন্য দাম পায়, কিংবা তাকে দাম দিতে হয় । বক্তৃতা, বিনা পয়সায় হয় না, বক্তা যেহেতু 
সময় ব্যয় করছেন, তাই সেই সময়ের দাম তাঁর প্রাপ্য, যারা শুনতে আসে, তারাও দাম দিতে দ্বিধা 
করেনা। 

স্বামী বিবেকানন্দের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে দেখে শিকাগোর শ্রেটন লাইসিয়াম ব্যুরো 
নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তাঁর সঙ্গে তিন বৎসরের একটা চুক্তি করে ফেলল । তারা 
আমেরিকার বিভিন্ন শহরে এই ভারতীয় সন্ন্যাসীর বক্তৃতায় ব্যবস্থা করবে, টিকিট বিক্রির টাকা বক্তা ও 
উদ্যোক্তাদের মধ্যে ভাগাভাগি হবে । 

আপাত -ৃষ্টিতে বিবেকানন্দের পক্ষে বেশ উপযোগী | তিনি ভারতের ধর্ম ও বাণী প্রচার করার 
জন্য এদেশে এসেছেন, সহসা ফিরে যাওয়ার জন্য কোনও মানে হয় না। তাঁর পক্ষে নানা শহরে 
ঘুরে ঘুরে হল ভাড়া করা, কাগজে বিজ্ঞাপন দিয়ে শ্রোতা সংগ্রহ কিংবা টিকিট বিক্রির ভার নেওয়া 


১৩১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সম্ভব নয় । সে সব দাযিত্ব অন্যের ওপর চাপানোই শ্রেয় । তিনি বক্তৃতা দেবার পর কোথাও আশি 
ডলার, কোথাও একশো সাতাশ ডলার পেয়ে মনে করতে লাগলেন বেশ ভালই উপার্জন হচ্ছে। 
ডেট্রয়েটে এক দিনের বক্তৃতায় পেলেন ন'শো ডলার ! ডলারের দাম এখন ভারতীয় মুদ্রায় তিন 
টাকা, সেই অনুযায়ী হিসেব কষলে এ তো অনেক টাকা ! ভারতে অনেক শিক্ষিত ব্যক্তি সারা বছরেও 
সাতাশ শো টাকা বোজগার করে না । 

কিন্তু সন্াসীব পক্ষে এবকম ভাবে অর্থ উপার্জন করা কি নীতিসম্মত ? চুক্তিটি করার সময় 
জানাননি | 

দেশের সঙ্গে, বিশেষত বাংলাব গুরু-ভাইদের সঙ্গে তাঁর অনেকদিন যোগাযোগ ছিল না। 
শিকাগোর ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ নামে এক হিন্দু সন্ন্যাসীর জয়বাতা যখন একটু একটু করে 
কলকাতায় পৌছোয়, তখনও শ্রীরামকৃষ্ণের গৃহী বা সংসারত্যাগী শিষ্যরা কেউ বুঝতে পাবেননি যে, 
এই দিথ্িজয়ী তাঁদের সেই নরেন । বিবেকানন্দ নামটাও তাঁদের কাছে অপরিচিত, নরেনের সমুদ্র 
পাড়ি দেবার ঘটনাও ছিল তাঁদের কাছে অজ্ঞাত । বিবেকানন্দ চিঠিতে যোগাযোগ বাখতেন শুধু তাঁব 
মাদ্রাজি ভক্ত আলাসিঙ্গা, খেতড়ির রাজা অজিত সিং ও আর দু" একজনের সঙ্গে । এখন অবশ্য 
বিবেকানন্দের সঙ্গে তাঁর গুরু-ভাইদের যোগাযোগ হয়েছে । 

অর্থ উপার্জন করাব ব্যাপারে বিবেকানন্দ একটা যুক্তি তৈরি করে নিয়েছেন । ভারতে একজন 
সন্ন্যাসী গাছতলায় শুয়ে বাত কাটিয়ে দিতে পারে, এই শীতের দেশে তা সম্ভব নয়। ভারতে 
সাধু-সন্ন্যাসীদের দেখলে সাধারণ মানুষ পুণ্য সঞ্চয়ের আশায তাঁদের আহার্ষের ব্যবস্থা করে দেয় । 
সে রকম প্রথা নেই এদেশে । এর মধ্যে বিভিন্ন পরিবারে তিনি আতিথ্য নিয়েছেন বটে । কিন্তু 
দিনের পর দিন তা সম্ভব নয় । মাঝে মাঝেই তিনি হোটেলে থাকতে বাধা হন । তাও সাধারণ 
হোটেল তাঁকে স্থান দেয় না, দামি হোটেলেই উঠতে হয়, সে খরচ কে দেবে ! কিছু কিছু ব্যক্তিগত 
ব্যয়ও আছে, তামাকের নেশা তিনি কিছুতেই ছাড়তে পারছেন না, দেশে হুকো টানা বেশ সস্তার 
ব্যাপার ছিল, এ দেশে চুরুটের খুব দাম, তেরো ডলার দিয়ে একটা পাইপ কিনে ফেলেছেন । তিরিশ 
ডলার খরচ হয়ে গেল একটা কালো, রঙের কোট কেনার জন্য । তা ছাডা অনেক টাকা জমাতে হবে, 
সেই টাকা তিনি দেশে পাঠাবেন । শিল্প স্থাপন করতে না পারলে ভারতের দারিদ্দশী কোনও দিন 
ঘুচবে না । তিনি এদেশীয় বন্ধুদের বলেন, আমি এ দেশে এসেছি দেশ দেখতে নয, তামাশা দেখতে 
নয়, নাম করতে নয়, আমার দেশের দরিদ্র মানুষদের জন্য উপায় দেখতে । মনে মনে তিনি দেশে 
গিয়ে মানুষের সেবার জন্য প্রতিষ্ঠান গড়ার কথাও ভাবছিলেন, তার জন্যও অর্থের প্রয়োজন । 

কিন্তু দু-এক মাস যেতে না যেতেই বিবেকানন্দ বুঝলেন, ওই রকম একটা চুক্তির জালে আবদ্ধ 
হওয়া মারাত্মক ভুল হয়েছে । এদেশের ব্যবসায়ীরা ধর্ম বোঝে না, মানুষের সেবাকার্য নিয়ে মাথা 
ঘামায় না, তারা বোঝে শুধু মুনাফা | আর বিবেকানন্দের মতন একজন বিদেশি, অসংসারী, অনভিজ্ঞ 
মানুষকে ঠকিয়ে অতিরিক্ত লাভ করাও তাদের পক্ষে সহজ | বিবেকানন্দকে তারা চরকির মতন 
ঘোরাতে লাগল এক শহর থেকে আর এক শহরে, দিনের পর দিন বক্তৃতা দিতে দিতে তিনি ক্লান্ত, 
বিধ্বস্ত হতে লাগলেন, কিন্তু তাতে পকেট ভরতে লাগল ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানেরই । এক সময় 
তিনি টের পেয়েও গেলেন যে, তিনি প্রতারিত হচ্ছেন । প্রশংসা ও নিন্দে দুটোই বাড়ার ফলে তাঁকে 
তাঁর বক্তৃতা শুনতে । এক জায়গায়-টিকিট বিক্রি হল আড়াই হাজার ডলার, তার থেকে স্বয়ং বক্তা 
পেলেন মাত্র দুশো ডলার ! 

অথচ এই চুক্তির জাল ছিন্ন করে বেরিয়ে আসার কোনও উপায় নেই, তা হলে তাকে অসম্ভব 
ক্ষতিপূরণ দিতে হবে । তিন বছর ধরে যদি তাঁকে এরকম পরাধীন ভাবে বক্তৃতা দিয়ে ছুটে বেড়াতে 
হয়, তা হলে তাঁর জীবনীশক্তির কিছুই আর অবশিষ্ট থাকবে না। 

শিকাগো থেকে ম্যাডিসন ও মিনিয়াপোলিস, আয়ওয়া সিটি ও ডিময়েন, মেমফিস, সেখান থেকে 


১৩২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একবার শিকাগোয় ফিরে আবার ঘোর শীতের মধ্যে ডেট্রয়েট, ওহায়োর আডা নামে শহর, মিশিগানের 
বে সিটি ও স্যাগিনো, তারপর দক্ষিণের কিছু কিছু শহরে ঝঞ্জার মতনই ঘুরে বেড়াতে লাগলেন এই 
তরুণ সন্ন্যাসী । তাঁর জীবনীশক্তি অপরিমিত হলেও এত পরিশ্রম সহ্য হয় না । মাঝে মাঝে অসুস্থ 
হয়ে পড়েন । কিন্তু চুক্তিবদ্ধ বলে বক্তৃতা দিয়েই যেতে হবে ! 

বক্তৃতা দিয়ে মানুষকে মুগ্ধ করার ক্ষমতা আছে তাঁর, ভারতের শাশ্বত বাণী এ দেশের মানুষের 
কাছে পৌছে দেওয়া তাঁর জীবনের ব্রত, তবু এক এক জায়গায় শ্রোতারা এমনই অদ্ভুত যে, সেখানে 
কোনও গুরুত্বপূর্ণ কথা বলাই যায় না। আমেরিকার অধিবাসীরা জাগতিক ব্যাপারে প্রভূত উন্নতি 
করেছে বটে, কিন্তু অধিকাংশ আমেরিকানই জগৎ সম্পর্কে অতিশয় অজ্ঞ । ভারতবর্ষের মতন এতবড় 
একটি দেশ সম্বন্ধে দু'চাবটি খারাপ কথা ছাড়া কিছুই জানে না । সম্রাট অশোক বা আকবর কিংবা 
রাজা রাজমোহনের নাম শুনেছে, এমন লোকের সংখ্যা মুষ্টিমেয় । ভারতীয়রা দরিদ্র, অতিশয় দরিদ্র, 
এইটুকু তারা জানে । কিন্ত এককালের এশ্বর্যময় ভারত এখন কেন দরিদ্র, তাদের জাতভাইরা যে 
ভারতের শোষণকারী, তা নিয়ে তারা মাথা ঘামায় না। এই ভারতেরই অনেক মানুষ যে স্বেচ্ছায় 
সংসারের সুখ সম্ভোগ ছেড়ে সন্যাসীর জীবন বরণ করে, সে সম্পর্কে তাদের কোনও ধারণাই নেই । 

বিবেকানন্দের নাম সঠিকভাবে উচ্চারণ করতে প্রায় কেউই পারে না। কেন একজন মানুষের 
এরকম নাম, তা বোঝারও চেষ্টা করে না । তাদের ধারণা, এই লোকটির নাম হচ্ছে বিব্‌। এবং এর 
পদবি কানন্দ । এবা মিঃ কানন্দ মিঃ কানন্দ বলে ডাকে । বিবেকানন্দ অনেকবার বোঝাবাব চেষ্টা করে 
হাল ছেড়ে দিয়েছেন । 

ব্যবসায়ী প্রতিষ্ঠানটি মাঝে মাঝেই ইচ্ছে করে কোনও খনি বা কল-কারখানা নিকটবর্তী অঞ্চলে 
বক্তৃতার ব্যবস্থা করে | এরা প্রাচ্যদেশীয কোনও মানুষ দেখেইনি, মাথায় পাগড়ি পরা একটি অদ্ভুত 
প্রাণী দেখার জন্যই এবা দলে দলে এসে টিকিট কাটে । এদের সামনে কোনও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ 
উত্থাপন করাই যায় না । 

বক্তৃতা শুরু কবতে না কবতেই এই সব শ্রোতাদের মধ্য থেকে কেউ না কেউ চেঁচিয়ে বলে ওঠে, 
হেই মিঃ কানন্দ, ওসব বড বড় কথা শুনতে চাই না। তোমাদের দেশে শুনেছি, মায়েরা সন্তানের 
জন্মের পর নদীতে ছুডে ফেলে দেয় কুমিরদেব খাওয়াবার জন্য ! একথা সত্যি ? 

বক্তৃতা থামিয়ে বিবেকানন্দ একটুক্ষণ চুপ করে থাকেন | তাবপর স্মিতমুখে বলেন, আমার মা যে 
আমাকে জলে ছুড়ে ফেলে দেননি, তা তো দেখতেই পাচ্ছেন ! 

আর একজন বলল, ছেলেদের ছুডে দেয় না, শুধু মেয়েদের ফেলে দেয় । 

বিবেকানন্দ বললেন, তাই নাকি । তা হলে নিশ্চয়ই কুমিররা মেয়ে সস্তানদেরই বেশি পছন্দ 
করে । মেয়েদের মাংস খুব নরম আর সুস্বাদু লাগে বোধহয় ওদের কাছে । 

এতে একদল হেসে উঠলেও অন্যদল সন্তুষ্ট হয় না। তারা বলে, হ্যা, তোমাদের দেশের বাচ্চা 
মেয়েদের জলে ফেলে দেওয়া হয়, আমরা জানি । তুমি এডিয়ে যাচ্ছ । 

বিবেকানন্দ বললেন, না, এড়িয়ে যাচ্ছি না । আমি ভাবছি, সব মেয়েই যদি কুমিরের পেটে যায়, 
তা হলে পুরুষ সন্তানরা জন্মায় কী করে? 

অন্য একজন উঠে দাঁড়িয়ে সবজান্তার ভঙ্গিতে বলে, বাচ্চা মেয়েদের জলে ফেলে দেওয়া হোক বা 
না হোক, স্বামী মরে গেলে তোমাদের দেশের বিধবাদের জোর করে পুড়িয়ে মারা হয়, এটা সত্যি । 
নিশ্চয়ই সত্যি । আমি অনেক বইতে ছবি দেখেছি । 

বিবেকানন্দ বললেন, হ্যা, এটা মিথ্যে নয় । এখন আইনত নিষিদ্ধ কবা হয়েছে, এক সময় কিছু 
কিছু বিধবা স্বামীর চিতায় পুড়ে মরেছেন, এ কথা সত্যি । দু' চার জায়গায় জোর করা হলেও 
অধিকাংশ ক্ষেত্রে তাদের বুঝিয়ে নিরস্ত করার চেষ্টা হত । তবু কোনও বিধবা মোহের বশে জিদ 
ধরলে তাঁকে আগে আগুনে হাত দিয়ে পরীক্ষা দিতে হত । আমি এ ব্যাপারটা মেনে নিচ্ছি । এবার 
প্রশ্ন করি, আপনারা জোন অব আর্কের নাম শুনেছেন নিশ্চয়ই ? এই তো মাত্র সেদিন -ফরাসিদেশে 
তাঁকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল ! তাই না ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৩৩ 


এরা কেউই জোন অফ আর্কের নাম শোনেনি, তাই চুপ করে যায় । 

বিবেকানন্দ আবার বলেন, মধ্যযুগের ইওরোপের খ্রিস্টানরা কত শত শত অসহায় মেয়েদের 
ডাইনি বলে কাঠের দণ্ডে বেঁধে পুড়িয়ে মেরেছে । তাদের কথা শোনেননি? 

দর্শকদের মৃদু গুঞ্জনের মধ্যে তিনি আবার জোর দিয়ে বলে ওঠেন, এই ধরনের ধমন্ধিতা সব 
দেশেই আছে ৷ শুধু এবকম দু’ একটি ঘটনা দিয়ে কোনও দেশকে বিচার করা যায় না। একজন 
ফরাসি বা. ইংরেজকে দেখলেই কেউ এখন জোন অব আর্কের কথা জিজ্ঞেস করে না। একজন 
ভাবতীয়কে দেখলেই বা কেন সতীদাহের প্রসঙ্গ তোলা হবে ! 

শুধু খনি-শ্রমিক বা কারখানার মানুষরাই নয়, অনেক গিজয়ি, অনেক উচ্চাঙ্গের ক্লাবে, অনেক 
শিক্ষিতদের সমাবেশেও এই ধরনের প্রশ্ন নিক্ষিপ্ত হয় তাঁর দিকে । একদল লোক এই সব প্রশ্নের 
উত্তরও চায় না, ভারত সম্পর্কে কুৎসাগুলি অন্যদের শোনানোই তাদের উদ্দেশ্য । একদিন 
বিবেকানন্দ এই রকম একটি সমাবেশে বলে ফেললেন, পশ্চিমি দেশগুলির একদল অত্যুৎসাহী 
প্রাচাদেশ সম্পর্কে যত নিন্দা আর অপপ্রচার করেছে, ভারত মহাসাগরের তলদেশের সমস্ত কাদা 
পাশ্চাত্যের দিকে ছুঁড়ে মারলেও তার যথেষ্ট প্রতিশোধ হয় না। কিন্তু আমি এ দেশে কাদার বদলে 
কাদা ছুডতে আসিনি । 

বহু যথার্থ ভোগবাদবিমুখ নারী-পুরুষ অবশ্য ঘণ্টার পর ঘণ্টা বিবেকানন্দের অধ্যাত্মবাদের কথা মন 
দিয়ে শুনেছে এবং তাঁর ভক্ত হয়েছে । ভক্তের সংখ্যা বাড়লে শত্রুর সংখ্যাও বাড়ে । 

শিকাগোর ধর্মসভায় অন্য যে-সব ভারতীয় যোগ দিতে এসেছিলেন, তাঁরাও বিভিন্ন জায়গায় 
বক্তৃতা দিয়েছেন এবং শ্রোতাও পেয়েছেন । কিন্তু বিবেকানন্দের মতন তাঁরা এমন স্পষ্ট বক্তা নন, 
তাঁরা উচ্চাঙ্গের কথা বলেছেন বটে কিন্তু বিবেকানন্দর মতন এমন মতবিরোধের সৃষ্টি করেননি, 
এমনভাবে মিশনারিদের সবাঙ্গে জ্বালা ধরাননি । বিবেকানন্দ পত্র-পত্রিকায় সবচেয়ে বেশি আলোচ্য, 
আমেরিকার প্রায় সব গিজয়ি গিজয়ি তাঁর বিরুদ্ধে বিষোদগার চলছে । এই সবই জনপ্রিয়তা বৃদ্ধি 
করে, এবং তাতে অন্য বক্তাদের ঈধার্বিত হয়ে ওঠাও অস্বাভাবিক নয় । তা ছাড়া বিবেকানন্দ বক্তৃতা 
দিয়ে অর্থ উপার্জন করছেন অনেক । প্রতাপ মজুমদার প্রথম দিকে বিবেকানন্দের প্রতি স্নেহ প্রদর্শন 
করেছিলেন, পরে বিবেকানন্দকে নিয়ে এতটা বাড়াবাড়ি তাঁর ঠিক সহ্য হল না। তিনি তাঁর কাছাকাছি 
মানুষদের বলে নেড়াতে লাগলেন যে, ও ছেলেটা তো গাঁয়ে মানে না আপনি মোডল, ওর কথাগুলি 
তো সমস্ত ভারতীয় হিন্দুদের মনোভাবের প্রতিফলন হতে পারে না, কারণ হিন্দু সমাজের পক্ষ থেকে 
ওকে তো প্রতিনিধি করে পাঠানো হয়নি । ও একটা ভুঁইফোড় ! 

প্রতাপ মজুমদার দেশে ফিরে যাবার পর সেখানকার দু'একটি পত্র-পত্রিকায় বিবেকানন্দ সম্পর্কে 
কটু কথা প্রকাশিত হতে লাগল । নরেন দত্ত নামে একটি ছোকরা ব্রাহ্মদের থিয়েটারে গান গাইত, 
ওর আবার ধর্মীয় নেতা হবার যোগ্যতা হল কী করে ? কেশবচন্দ্র সেনও থিয়েটারে অভিনয় 
করেছেন, তাঁর ধর্মগুরু হতে কোনও আপত্তি ওঠেনি, সে কথা এঁরা মনে রাখলেন না । বিবেকানন্দ 
সম্পর্কে আরও বলাবলি হতে লাগল যে, সন্নযাসীর ভেক ধরে সে আমেরিকায় ব্যভিচারী হয়েছে, 
সর্বদা চুরুট ফোঁকে । পানাহারের কোনও বাছ-বিচার নেই, অখাদ্য কুখাদ্য খায়, নারীঘটিত দুর্বলতাও 
আছে । 

এসব খবর বিবেকানন্দের কাছে এসে পৌছোয়, তিনি প্রতিবাদ করতে চান না, কিন্তু ব্যথিত হন । 
তাঁর মনে পড়ে বৃদ্ধা মায়ের কথা । মা শত আপত্তি সত্ত্বেও ছেলেকে ব্রহ্মচারী হতে দিয়েছেন, এই 
জ্যেষ্ঠ সন্তানটির প্রতি তাঁর অনেক আশা-ভরসা, এখন যদি মা শোনেন যে সেই ছেলে দূর বিদেশে 
গিয়ে অনাচারী, হয়েছে, তা হলে তিনি কষ্ট পাবেন । মা কি বিশ্বাস করবেন শেষ পর্যন্ত ? 

আর একজন ভারতীয় এই সময় আমেরিকায় বেশ প্রভাব বিস্তাব করেছেন । তিনি একজন 
মহিলা, সবাই তাঁকে বলে পণ্ডিতা রমা বাঈ । মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ পরিবারে এই রমা বাঈয়ের জন্ম, 
তাঁর বাবা তাঁকে উত্তমরূপে সংস্কৃত শিখিয়েছিলেন এবং যৌবন উদ্গমেই রমা বাঈ উন্নত মেধার 
পরিচয় দিয়েছিলেন । কলকাতায় এসে তিনি একটি বাঙালি যুবকের প্রেমে পড়েন, সে যুবকটি ছিল 


১৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অব্রাহ্মণ । এক অক্রাঙ্মণ তনয়ের সঙ্গে এক ব্রাহ্মণ কন্যার প্রণয় বিবাহে এক সময় বেশ শোরগোলের 
সৃষ্টি হয়েছিল, কিন্তু ওঁদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি, যুবকটি অকালে মারা যায় । বিধবা রমা 
বাঈ কিছুদিন পরে ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানে আরও বিদ্যাচর্চা করে তাঁর পণ্ডিতা উপাধিটি 
সার্থক করেন এবং খ্রিস্টধর্মে দীক্ষিত হন । দেশে ফিরে এসে তিনি হিন্দু বিধবাদের দুরবস্থা নিবারণের 
কাজে মন-প্রাণ ঢেলে দেন । 

রমা বাঈয়ের এই সেবামূলক কাজ অবশ্য মহারাষ্ট্রের অনেকে সুনজরে দেখেনি । বিধবা আশ্রম 
গড়ার জন্য তাঁকে খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হত, এবং মিশনারিদের প্রভাবে 
অনেক বিধবাই হিন্দু ধর্ম ছেডে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল । অর্থাৎ এটাই প্রতিভাত হতে 
লাগল যে, হিন্দু বিধবাদেব দুঃখ-কষ্ট মোচনের একমাত্র উপায় ধর্মীস্তর । মহারাষ্ট্রের গোঁড়া হিন্দুদের 
এটা পছন্দ হবার কথা নয় । বাল গঙ্গাধর তিলক তাচ্ছিল্যের সঙ্গে মন্তব্য করেছিলেন, ওকে সবাই 
পণ্ডিতা বলে কেন, ওর নাম হওয়া উচিত রেভারেন্ডা রমা বাঈ ! 

আমেরিকায় রমা বাঈয়ের কাজের সমর্থনে ও সাহায্যকল্পে অনেকগুলি কেন্দ্র গড়ে উঠেছিল । 
রমা বাঈ সার্কল নামে এ রকম পঞ্চান্নটি প্রতিষ্ঠান । তারা ঘন ঘন প্রকাশ্য জনসভা ও আলোচনাচক্রে 
ভারতীয় বিধবাদের দুরবস্থার কথা বর্ণনা করে চাঁদা তুলত ভারতে পাঠাবার জন্য । চাঁদা তুলতে 
গেলে নানারকম মর্মস্তদ কাহিনীর অবতারণা করতে হয় । সেইসব কাহিনীর মধ্যে অনেক রগরগে 
গল্পও এসে পড়ে । শুনতে শুনতে উপস্থিত জনসাধারণ শিউরে ওঠে, তারা মনে করে, ভারত এমনই 
এক বর্বরদের দেশ, যেখানে লক্ষ লক্ষ বালবিধবা পুরুষদের পায়ের তলায় নিষ্পেষিত হচ্ছে। 

বিবেকানন্দর বক্তৃতার আসরে কিছু লোক কুমিরের মুখে শিশু বিসর্জন, সতীদাহ, ইত্যাদি বিষয়ের 
সঙ্গে সঙ্গে বিধবাদেব প্রতি অত্যাচারের প্রসঙ্গও তোলে । এগুলো তো মিথ্যে হতে পারে না, 
বিবেকানন্দর স্বদেশবাসীরাই তো এইসব কথা বলেছে, শুধু রমা বাঈয়ের দল নয়, ব্রাহ্মরাও বলে । 

বিদেশে এসে স্বদেশেব নানান দুর্বলতার কথাই শুধু তুলে ধরা বিবেকানন্দর ঘোর অপছন্দ । 
নিজের দেশের কিছু কিছু কুৎসিত রীতিনীতির কথা স্বীকার করতে তাঁর লজ্জা নেই, সেই সঙ্গে 
পাশ্চাত্য দেশগুলিতেও তো কত খারাপ প্রথা আছে, তাও বলা হবে না কেন ? যিশুর নামে করুণার 
বাণী যারা প্রচার করে, সেই খ্রিস্টানরা বর্বর শক্তি দিয়ে এক একটা দেশকে পদানত করেনি ? ধর্মের 
নামে বারবার রক্ত গঙ্গা বইয়ে দেয়নি ? এই খ্রিস্টানরাই বিজ্ঞানের অগ্রগতিতে বাধা দেয়নি ? 
গ্যালিলিও-কে বন্দি কবেছিল কারা ? এরাই ভারতে মদ আর চিনে আফিং-এর প্রচলন করায়নি 
ব্যবসার স্বার্থে ? 

আমেরিকানরা ধনমদে মত্ত হয়ে চূড়ান্ত নীতিহীনতার পরিচয় দেয়, তারাই আবার অন্য দেশের 
ধমন্ধিতা ও কুসংস্কারের নিন্দা করে কোন মুখে ! বিবেকানন্দ এক এক সময় তীব্র ভাষায় বলে 
উঠেছেন হ্যা, আমাদেব দেশে ধমদ্ধিতা আছে, কুসংস্কার আছে । আমরা যখন ধমান্ধি হই, আমরা 
জগন্নাথদেবের বিরাট রথেব চাকার সামনে লাফিয়ে পড়ে নিজেরাই নিষ্পেষিত হই, নিজেদের গলায় 
ছুরি দিই কিংবা কণ্টকশযায় শুই । আর তোমরা যখন ধমদ্ধি হও, তখন তোমরা অপরের গলায় ছুরি 
চালাও, অন্যদের আগুনে পোড়াও, তাদের জন্য কণ্টকশয্যা তৈরি করো । নিজেদের চামড়া তোমরা 
সাবধানে বাঁচিয়ে চলো । 

বিধবাদের প্রসঙ্গেও বিবেকানন্দ বললেন, হ্যাঁ, বহুকাল ধরে ভারতের বিধবাদের ওপর অত্যাচার 
কবা হয়েছে, তা মিথ্যে নয়। কিন্তু তা বলে অতিরঞ্জন আমি সহ্য করব না। অবস্থা কি কিছু 
পাল্টায়নি ? আইন অনুযাষী বিধবাদের ব্যক্তিগত সম্পত্তি থাকতে কোনও বাধা নেই। অন্য 
উত্তরাধিকারী না থাকলে স্বামীর সম্পত্তিতেও তাদের জীবনস্বত্ব থাকে । সমাজের উঁচু শ্রেণীতে 
বিধবাদের বিয়ে হয় না, কারণ সেখানে পুরুষদের সংখ্যা বেশি, পুরুষের ক্ষমতাও বেশি, কিন্তু নি্মস্তরে 
বিধবাদের আকছার বিয়ে হয় । এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ কি সারাদেশেই 
আইনসম্মত হয়নি ? উচু-নিচু যে-কোনও স্তরের বিধবাদেরই আবার বিয়ে হতে পারে । বিধবাদের 
অবস্থা বর্ণনা করার সময় এসব কথাই বা বলা হবে না কেন ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৩৫ 


রমা বাঈ চক্রেব সঙ্গে বিবেকানন্দর বিরোধ শুরু হয়ে গেল । 

বিধবাদের অবস্থা যদি অতটা ভয়াবহ ও বীভৎস মনে না হয়, তা হলেই চাঁদা কম ওঠে । সুতরাং 
ওই বিবেকানন্দ নামে উটকো লোকটা, ভারতে যার নাম কেউ কোনওদিন শোনেনি, ওর মুখ বন্ধ করা 
দবকাব | বিবেকানন্দব বিরুদ্ধে অপপ্রচার বাড়তে বাড়তে চুড়ান্ত জায়গায় পৌঁছল । এমনও বলা হল 
যে ওই লোকটা একটা বোহেমিয়ান, আত্মসংযম বলতে ওর কিছু নেই। শ্রীমতী ব্যাগলি শিকাগোর 
এক বিশিষ্ট পরিবাবের কত্রী, তিনি বিবেকানন্দকে কিছুদিন আশ্রয় দিয়েছিলেন ৷ বিবেকানন্দ এমনই 
দুশ্চরিত্র যে ও-বাড়ির একটি যুবতী চাকরানি ওর অত্যাচারে পালিয়ে যেতে বাধ্য হয় । 

শ্রীমতী ব্যাগলি অবশ্য এই অভিযোগ শুনে আকাশ থেকে পড়েছিলেন । একাধিক চিঠিতে তিনি 
স্পষ্ট জানিয়ে দিলেন যে ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তো বটেই, বিবেকানন্দের মতন এমন উন্নত 
চবিত্রের মানুষ আর তিনি দেখেননি । তার দাস-দাসীরা কেউ কোনওদিন তাঁদের ছেড়ে যায়নি, 
অভিযোগকাবারা যে তরুণীর নাম করেছে, ওই নামে কারুকে তিনি চেনেন না, ওরকম কোনও 
দাসীও তাঁর বাডিতে কখনও কাজ করেনি । 

অর্থই যত অনর্থের মূল । মিশনারিরাও যে বিবেকানন্দের ওপর খড্গহস্ত হয়েছিল, তার কারণ 
তাদেবও চাঁদা কমে যাচ্ছিল হু হু করে। বিবেকানন্দর বক্তৃতা শুনে অনেকেরই ধারণা হচ্ছিল বে, 
যে-দেশে এমন উচ্চ ধর্মীয় ভাব আছে, সে দেশের মানুষকে ধর্মান্তরিত করার জন্য মিশনারি পাঠাবার 
কী দবকার ? চাঁদার পরিমাণে এক বৎসরে কমে গিয়েছিল প্রায় দেড় কোটি টাকা । খ্রিস্টান 
মিশনাবিদেব আয কমে যাচ্ছে, আর বিবেকানন্দ ঘুরে ঘুরে বক্তৃতা দিয়ে প্রচুর ডলার পকেটস্থ করছে ! 
লোকটাকে প্রাণে মারলেও যেন গায়ের ঝাল মেটে না। একজন সন্ন্যাসীকে বাতিল করার শ্রেষ্ঠ 
উপায় তার চরিত্রহনন | পাদ্রিরা বিভিন্ন পরিবারে বেনামি চিঠি পাঠাতে লাগল, খবরদার ওই দুশ্রিত্র 
লোকটাকে তোমাদের বাড়িতে স্থান দিয়ো না। 

অন্যবা ভাবছে বিবেকানন্দ বক্তৃতা দিয়ে অনেক টাকা উপার্জন করছেন, কিন্তু তিনি নিজে যে এ 
কাজ আর একেবারেই পছন্দ করছেন না, তা কেউ জানে না। সাকা্সের ক্লাউনের মতন ব্যবসায়ী 
তাঁকে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছে। বক্তৃতার পর বক্তৃতা, যেন মুখে রক্ত উঠে আসছে । আবার একটা 
নতুন শহরে গিয়ে বক্তৃতা দিতে হবে, ভাবলেই বিভীষিকা জাগে । রাত্রে ভাল ঘুম হয় না। তন্দ্রাচ্ছন্ 
অবস্থায় তিনি পরবর্তী বক্তৃতার বিষয় আওড়ান । চুক্তির হাত থেকে রেহাই পাবার কি কোনও উপায় 
নেই ?' 

বক্তৃতা দেবার সময শুধু যে উদ্ভূট প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাই-ই নয়, অন্য রকম বিপদ 
ঘটে । একবার পশ্চিমের একটি শহরের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় বিবেকানন্দ বলেছিলেন, প্রকৃত 
সত্যের উপলব্ধি যার হয, তিনি পারিপার্থিকের প্রভাব থেকে মুক্তি লাভ করেন, বাইরের কিছুতেই 
তিনি বিচলিত হন না। ছাত্রদের মধ্যে ছিল কিছু কাউ বয় । তারা ওই কথা শুনতে শুনতে বলল, 
বটে ! তাই নাকি ? 

পবীক্ষা করাব জন্য তারা বিবেকানন্দকে নিজেদের র্যাঞ্চে নিয়ে গেল বক্তৃতা দেওয়াবার জন্য । 
একটা মস্ত বড কাঠের টব উন্টে দিয়ে বলল, মশাই, এটার ওপর দাঁড়িয়ে আপনার ওই সব বড় বড় 
ভাবেব কথা শোনাতে পাববেন £ 
॥/ আপত্তি করে লাভ নেই । মোগলের হাতে পড়লে যেমন এক সঙ্গে বসে খানা খেতেই হয়, সেই 
রকমই কোমরবন্ধে পিস্তল ঝোলানো কাউবয়দের কথা অগ্রাহ্য করা চলে না। টাবটার ওপর উঠে 
দাঁড়ালে সেটা ঢকঢক করে নড়ে । এই অবস্থায় মনঃসংযোগ করে কথা বলা যায় না। বিবেকানন্দ 
বুঝেছিলেন যে এই দুদস্তি প্রকৃতির ছেলেগুলি তাঁকে আরও কিছু বিপদে ফেলার চেষ্টা করবে। 
বক্তৃতা শোনার জন্য এবা পয়সা দিয়েছে, তা উশুল না করে ছাড়বে না। 

তিনি দু’ পা ফাঁক করে দাঁড়িয়ে শুরু করলেন ভাষণ । 

হঠাৎ দুম করে একটা শব্দ হল, তাঁর কানের পাশ দিয়ে একটি পিস্তলের গুলি বেরিয়ে গেল । 
বিবেকানন্দ বিচলিত হবার কোনও লক্ষণ দেখালেন না । এরা যদি তাঁকে মেরে ফেলতে চাইত, তা 


১৩৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হলে একটি গুলিই যথেষ্ট ছিল, কাউবয়দের হাতের টিপ অব্যর্থ । ভয় দেখানোই এদের উদ্দেশ্য, ভয় 
পাওয়া মানেই পরাজয় | 

কিছুদিন আগে রবার্ট ইঙ্গারসোল নামে এক প্রসিদ্ধ বক্তার সঙ্গে বিবেকানন্দের আলাপ হয়েছিল | 
ইঙ্গারসোল প্রচণ্ড নাস্তিক এবং মানুষের মন থেকে ধর্মের নামে নানাবিধ সংস্কার দূর করাই তাঁর 
জীবনের ব্রত | তাঁর এই ধরনের বক্তব্য প্রচার করতে গিয়ে বহুবার তাঁকে বিপদের সম্মুখীন হতে 
হয়েছে। কিন্তু তিনি আমেরিকান, এদেশের বুকে দাঁড়িয়ে তিনি মানুষের চিন্তার স্বাধীনতা ও মতামত 
প্রকাশের দাবি করতে পারেন সদর্পে । বিদেশি হয়ে বিবেকানন্দ কখনও আমেরিকানদের জীবনযাত্রা 
পদ্ধতির সমালোচনা করেন শুনে তিনি চিন্তিত হয়ে বলেছিলেন, স্বামীজি, আপনি একটু সাবধানে 
থাকবেন । পঞ্চাশ বছর আগে হলে আপনাকে এরা ফাঁসিকাঠে ঝুলিয়ে দিত কিংবা পুড়িয়ে মারত । 
এখনও অনেক জায়গায় লিঞ্চিং হয় । অশ্বেতকায়দের দক্ষিণাঞ্চলে পাথর ছুঁড়ে মারে যখন তখন । 

বিবেকানন্দ হেসে বলেছিলেন, আমি আপনার মতন ধর্মদ্বেষী নই । যিশুধ্রিস্টকেও আমি বিশেষ 
শ্রদ্ধা করি । আমাকে এরা মারবে কেন? 

মুখের একটি রেখাও কুঞ্চিত হল না, বিবেকানন্দ সেই বেপরোয়া কাউবয়দের সমাবেশে ভাষণ 
চালিয়ে যেতে লাগলেন । বক্তব্যকে তিনি সাধারণ পায়ে নামিয়ে আনলেন না, তিনি বলতে 
লাগলেন উচ্চ মার্গের জীবনদর্শনের কথা | এরা কেউ বুঝুক বা না বুঝুক, তিনি বিচ্যুত হবেন না তাঁর 
কেন্দ্র থেকে । 

আরও কয়েকবার বিকট শব্দে গুলি ছুটে গেল তাঁর মাথার দু'পাশ দিয়ে । শেষের দিকে তিনি 
যেন সে শব্দ আর শুনতেই পেলেন না, গুরুর নাম স্মরণ করে একাগ্র হয়ে রইলেন তিনি | 

বক্তৃতা শেষ হবার পর সেই যুবকরা পিস্তল খাপে গুঁজে ছুটে এল এই হিন্দু স্বামীজির সঙ্গে 
কবমর্দন কবার জন্য । প্রকৃত সাহসীর তারা সম্মান দিতে জানে । ূ 

তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে বিবেকানন্দ মৃদু হাস্য করতে লাগলেন । আর কত পরীক্ষা 
দিতে হবে ? 


১৯ 


মাস চারেক পর বাবসায়িক প্রতিষ্ঠানটির কাছ থেকে বক্তৃতার চুক্তি থেকে কোনওক্রমে মুক্তি 
পেলেন বিবেকানন্দ, তাঁর কয়েকজন বিশেষ বন্ধুর সহায়তায় । তাঁর শরীর ও মন কিছুতেই আর 
মানতে পারছিল না। কিছু প্রভাবশালী ব্যক্তি এই চুক্তি বাতিল করার ব্যাপারে মধ্যস্থতা করলেন বটে, 
কিন্তু বিবেকানন্দকে এ জন্য ক্ষতিপূরণ দিতে হল, যা কিছু অর্থ সঞ্চিত হয়েছিল, তা প্রায় সবই 
গেল । 

তাঁর আহার-বাসস্থান সম্পর্কে অনিশ্চয় অবস্থাটা অবশ্য অনেকটাই ঘুচে গেছে। কিছু কিছু শুভার্ী 
এখন বিবেকানন্দকে নিজের বাড়িতে আশ্রয় দিতে চান | কোনও বিখ্যাত ব্যক্তিকে নিজের বাড়িতে 
আতিথ্য দিয়ে প্রতিবেশীদের কাছে গর্ব করার ব্যাপার এটা নয় । বরং তার বিপরীত । এ এমনই এক 
সমাজ, যেখানে বিধর্মী বা অশ্বেতকায়দের কোনও বাড়িতে স্থান দিলে প্রতিবেশীরা ঠোঁট বেঁকায়, সে 
বাড়ির বাচ্চা ছেলে-মেয়েদের স্কুলের বন্ধুরা যা-তা বলে ক্ষেপায়, ভেংচি কাটে । অবশ্য আমেরিকান 
সমাজেরই শুধু দোষ দেওয়া যায় না, ভারতীয় হিন্দুরাই কি স্বগৃহে কোনও বিধর্মীকে স্থান দেয় ? এ 
ব্যাপারে তারা আরও গোঁড়া । কোনও আত্মীয়ও যদি ধমস্তির গ্রহণ করে, তাকে গৃহ থেকে বিতাড়িত 
হতে হয় । আমেরিকায় কিছু কিছু লোক এই ধরনের গোঁড়ামির বিরুদ্ধে স্বেচ্ছাচারী হয়ে উল্লাস বোধ 


১৩৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করে । মিঃ পামার সেই ধরনের এক ব্যক্তি । 

বিবেকানন্দ অশ্বেতকায় তো বটেই, এ দেশের রাস্তাঘাটের বহু মানুষ কালো ও বাদামি রঙের 
পাৰ্থক্যও বোঝে না। তারা তাঁকে নিশ্রো বলে ভুল করে । ভারতীয়দের সম্পর্কে এদের কোনও 
ধারণাই নেই এবং নিগ্রোরা এদের চোখে অতি নিম্নস্তরের মানুষ | নিগ্রোরাও বিবেকানন্দকে স্বগোত্রীয় 
মনে করে । বক্তৃতামঞ্চে আসা-যাওয়ার পথে একদল শ্বেতাঙ্গ যখন বিবেকানন্দকে খাতির করে নিয়ে 
যায়, নিগ্রোরা তা দেখে কৌতূহল বোধ করে । 

একবার .বিবেকানন্দ দক্ষিণাঞ্চলের একটি শহরে বক্তৃতা দিতে গেছেন, রেল স্টেশনে তাঁকে 
অভ্যর্থনা জানাবার জন্য উদ্যোক্তাদের অনেকে উপস্থিত । একটি নিশ্রো কুলি দূর থেকে অবাক হয়ে 
দেখছিল, এক সময় সে সাহস করে কাছে এসে বলল, মিস্টার, আপনার সম্মানে নিগ্রো সমাজ গর্বিত, 
আমি একবার আপনার করমর্দন করে ধন্য হতে চাই । 

বিবেকানন্দ তার হাত চেপে ধরে বললেন, নিশ্চয়ই, নিশ্চয়ই । আপনি আমার সঙ্গে আলাপ 
করতে এসেছেন, এ জন্য আপনাকেই ধন্যবাদ । 

অন্যদের কাছ থেকে সরে এসে বিবেকানন্দ সেই কুলিটির সঙ্গে কথাবাতা বলতে লাগলেন । 

সেবারে সেই শহরে থাকার জায়গা নিয়ে বিবেকানন্দকে অনেক ঝঞ্জাট পোহাতে হয়েছিল । 
দক্ষিণের শ্বেতাঙ্গরা নিগ্রোদের মনুষ্যেতর প্রাণী মনে করে । শুধু গায়ের রঙের জন্য নয়, ওরা যে 
ক্রীতদাস ! কোনও ভাল হোটেল-রেস্তোরাঁ বা স্কুল-কলেজে তাদের প্রবেশাধিকার নেই। নিগ্রোরা 
খ্রিস্টান হলেও তাদের গিজ আলাদা । বিবেকানন্দকেও নিশ্রো মনে করে অনেক হোটেলওয়ালা 
তাঁকে ফিরিয়ে দিয়েছে । আবার এমনও হয়েছে, কোথাও বক্তৃতার পর সংবাদপত্রে তাঁর ছবি ও 
প্রশংসা ছাপা হবার পর সেই হোটেলওয়ালা এসে ক্ষমা চেয়েছে তাঁর কাছে। 

এক শ্বেতাঙ্গ বন্ধু বলেছিলেন, স্বামীজি, হোটেলে গিয়ে আপনি বলেন না কেন যে আপনি হিন্দু 
এবং ভারতবাসী, তা হলে ওরা আপনাকে নিশ্রো বলে ভুল করত না ! 

বিবেকানন্দ আহত বিস্ময়ে বলেছেন, কী, অপরকে ছোট করে আমি বড় হব? আমি তো 
পৃথিবীতে সে জন্য আসিনি ! যার ইচ্ছে আমাকে নিগ্রো মনে করুক, আমার কিচ্ছু আসে যায় না । 

বিবেকানন্দের বক্তৃতা সভাগুলিতে অবশ্য নিগ্রো শ্রোতাদের দেখা পাওয়া যেত না। ওদের সঙ্গে 
ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগও তিনি পাননি । 
চেষ্টা হয়েছে । সেই সব দেখেই প্রাক্তন সেনেটর মিস্টার পামার বিবেকানন্দকে খাতির করে নিয়ে 
গেছেন নিজের গৃহে । তাঁর ভাবখানা এই, আমার বাড়িতে এই হিন্দু সন্ন্যাসী যতদিন ইচ্ছে অতিথি 
হয়ে থাকবে, দেখি তো কে কী বলে! 

পামার মানুষটি বেশ মজার । বয়েস হয়ে গেছে ষাটের ওপর, অঢেল টাকা পয়সার মালিক । তাঁর 
রাঞ্চ এ অঞ্চলে বিখ্যাত । পারবেরন জাতীয় বহু তেজী অশ্ব এবং স্বাস্থ্যবতী জার্সি গাভীগুলি 
দেখবার মতন | পামার দিলখোলা, মজলিশি মানুষ, বন্ধু-বান্ধবদের নিয়ে মদ্যপানে খুব উৎসাহ, 
অধ্যাত্ম ব্যাপারে তেমন কিছু আকর্ষণ নেই । 

একটা গিজরি বক্তৃতায় বিবেকানন্দকে দেখে অনেকটা অভিনবত্বের কারণেই এই বিদেশিটিকে তাঁর 
বেশ পছন্দ হয়ে গিয়েছিল । বিশাল বাড়ি, সংলগ্ন উদ্যান, অনেক পরিচারক-পরিচারিকা, বিবেকানন্দর 
কোনওই অসুবিধে হবার কথা নয়, অসুবিধে শুধু একটাই, প্রায় কখনও নির্জনে থাকার উপায় নেই। 
পামার নিজে গল্প করতে ভালবাসেন, তা ছাড়া রোজই তাঁর বাড়িতে পার্টি লেগে থাকে । সেই সব 
পার্টিতে খাদ্য ও মদ্য অফুরান । পামার তাঁর যত চেনাশুনো বন্ধুদের ডেকে ডেকে এই তরুণ 
সন্ন্যাসীর সঙ্গে আলাপ করিয়ে দিতে চান । 

একদিন সেরকম এক পার্টিতে এক সাংবাদিক উপস্থিত । সে পামারকে জিজ্ঞেস করল, আপনি 
নাকি হিন্দু ধর্ম গ্রহণ করছেন ? 

পামার বললেন, যদি হিন্দু হই, তাতে তোমার আপত্তি আছে নাকি ? 


১৩৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সাংবাদিকটি বলল, না, না, আমি আপত্তি করতে যাব কেন ? হিন্দু হলে আপনি কি ভারতবর্ষে 
চলে যাবেন ? 

পামার বললেন, তাও যেতে পারি । 

সাংবাদিকটি বলল, কিন্তু আপনার যে এই এতগুলো ঘোড়া আর গরু, ওদের একদিনও না দেখে 
আপনি থাকতে পারেন না, ওদের কী হবে? 

পামার বললেন, ওগুলোও সব ভারতে নিয়ে যাব, তাতে কে আটকাবে আমাকে ? 

এসব যদিও কথার কথা, কিন্তু পরের দিন একটি পত্রিকায় ছাপা হয়ে গেল যে, মিঃ পামার হিন্দুত্ব 
গ্রহণ করে ভারতে চলে যাচ্ছেন খুব শিগগিরই । তবে তাঁর দুটি শর্ত আছে, তাঁর পারবেরন 
ঘোড়াগুলো জগন্নাথদেবের রথ টানবে, আর তাঁর জার্সি গাভী গুলোকে হিন্দুর গো-মাতা হিসেবে গণ্য 
করতে হবে । 

এই পামারের বাড়িতে থাকার সময়েই বিবেকানন্দর খাদ্য-পানীয় গ্রহণ সম্পর্কে আরও বদনাম 
রটে । পামারের বাড়িতে যে-ধরনেব খাদ্য পরিবেশিত হয়, তা কোনও সন্যাসীর উপযুক্ত বলে 
অনেকেই মনে করে না। মদ্যপায়ীরা মাংসের ভক্ত হয়, এবং মাংসও অনেক রকম । বিবেকানন্দ 
মাছ-মাংস আহার ও ঝাল-মশলা ছাড়েননি । আইসক্রিম ভালবাসেন ছেলেমানুষের মতন । 

এসব বদনাম বিবেকানন্দ গ্রাহ্য করেন না, কিন্তু তাঁর অন্য শুভার্থীরা অস্বস্তি বোধ করতে 
লাগলেন । শুধু শুধু বিকদ্ধপক্ষীয়দের হাতে এই ধরনের অস্ত্র তুলে দেওয়ার কী দরকার ? প্রাক্তন 
এক গভর্নরের স্ত্রী মিসেস ব্যাগলি বিবেকানন্দকে খুব পছন্দ করেন । এই মহিলারও বয়েস ষাট 
পেরিয়ে গেছে, নানারকম সামাজিক সেবামূলক কাজের সঙ্গে জড়িত, ধর্ম সম্পর্কে উদার 
মনোভাবসম্পন্ন । মিসেস ব্যাগলি বিবেকানন্দকে নিজের বাড়িতে নিয়ে আসতে চাইলেন । পামারের 
তাতে ঘোর আপত্তি ৷ 
হাত থেকে নিষ্কৃতি পাবার ব্যাপারে পামার অনেকটা প্রভাব খাটিয়েছিলেন, কী করে এখন হুট করে 
চলে যাবেন । দু'পক্ষের টানা-্যাঁচডার মধ্যে কয়েকদিন কাটিয়ে শেষ পর্যন্ত তিনি পামারকেই দুঃখ 
দিতে বাধ্য হলেন । কোনও মহিলার দাবি তাঁর পক্ষে অগ্রাহ্য করা সম্ভব নয় । 

এ দেশের নারীদের স্বাধীনতা ও মুক্তচিত্তা দেখে মুগ্ধ হয়েছেন বিবেকানন্দ । গোড়া থেকে 
নারীরাই তাঁকে সাহায্য করেছেন অনেকভাবে । এখনও তাঁর শুভার্থাদের মধ্যে নারীদের সংখ্যাই 
বেশি । এঁদের অনেকেব সঙ্গে তাঁর মা কিংবা বোনের মতন সম্পর্ক । 

শিকাগোয় প্রথম তিনি আশ্রয় পেয়েছিলেন লায়ন পরিবারে । লায়নরা চিনি কলের মালিক ও 
বিশেষ ধনী । লায়ন-গৃহিণী এবং তাঁর কন্যা, এঁরা দুজনেই বিবেকানন্দর চিন্তায় প্রভাবিত 
হয়েছিলেন । ধর্ম মহাসভার দিনগুলিতে বিবেকানন্দের দারুণ জনপ্রিয়তার সময়ে অনেক সুন্দরী 
তরুণী তাঁকে সব সময় ঘিরে থাকত, তা দেখে শ্রীযুক্তা লায়ন উদ্বিগ্ন বোধ করতেন । সন্ন্যাসী হলেও 
বয়েসটা তো কম, এত যুবতীদের সংস্পর্শে মাথা ঘুরে যাওয়াটা বিচিত্র কিছু নয়! একদিন তিনি 
আড়ালে ডেকে সাবধান করে দিলেন বিবেকানন্দকে । 

বিবেকানন্দ হেসে বললেন, আপনি আমার মায়ের মতন, তাই আমার জন্য ভয় পাচ্ছেন । আমি 
এক সময় গাছতলায় শুয়ে থেকেছি, কোনও চাষার দেওয়া অন্নে জীবনধারণ করেছি । আবার এ 
কথাও সত্যি যে, আমিও কখনও কখনও কোনও মহারাজের বাড়িতে অতিথি হয়েছি এবং যুবতী 
দাসীরা ময়ূর পুচ্ছের ঝালর দেওয়া পাখায় সারারাত আমাকে বাতাস করেছে । সুতরাং প্রলোভনও 
আমি ঢের দেখেছি, আমাকে নিয়ে ভাবনার কিছু নেই । 

এই শিকাগোতেই তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়তা হয়েছিল হেল পরিবারের সঙ্গে । শ্রীযুক্তা হেল 
প্রকৃতই বিবেকানন্দের মাতৃসমা । এঁর দুই মেয়ে ও এক ছেলে, ছেলেটি কাজের সূত্রে অন্যত্র থাকে । 
এই পরিবারেই রয়েছে শ্রীযুক্তা হেলের বোনের দুই মেয়ে, এই চারটি যুবতীই বিবেকানন্দকে খুব 
ভালবাসে, তিনিও এদের বোন বলে সম্বোধন করেন । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৩৯ 


মিশনারিরা এ বাড়িতেও বেনামি চিঠি পাঠিয়ে ভয় দেখিয়েছিলেন, এতগুলি যুবতী মেয়ের সঙ্গে 
ওই লোকটাকে বাড়িতে ঠাঁই দেওয়া একেবারেই উচিত নয়, কিছু একটা কেলেঙ্কারি ঘটে যেতে 
পারে | 

শ্রীযুক্তা হেল চিঠিখানা অগ্রাহ্য করে কুটিকুটি করে ছিড়ে ফেলে দিয়েছিলেন । এই বাড়িই 
বিবেকানন্দ স্থায়ী ঠিকানা, এখানে তাঁর কিছু কিছু জিনিসপত্র রাখা থাকে, তিনি অন্য যেখানেই যান, 
আবার ফিরে এসে এ বাড়িতে ওঠেন । এমনই সহজ ও সাবলীল সম্পর্ক যে, বিবেকানন্দর মাঝে 
মাঝে মনে হয়, তিনি বোধহয় পূর্ব জন্মে এই পরিবারেরই কেউ ছিলেন । 

বস্টনের কাছে কেমত্রিজে থাকেন শ্রীমতী ওলি বুল। ইনি একজন ধনী বিধবা, এঁর স্বামী ছিলেন 
নরওয়েতে প্রসিদ্ধ বেহালাবাদক । কেমব্রিজের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের সমাজে প্রৌঢ়া শ্রীমতী 
ওলি বুলের বিশেষ একটি স্থান আছে, প্রায়ই তাঁর বাড়িতে নানা বিদ্বজ্জনের সমাবেশ ঘটে, খানাপিনার 
সঙ্গে সঙ্গে নানারকম উচ্চাঙ্গের আলোচনা হয় । শ্রীমতী ওলি বুল এখানে ইউরোপীয় প্রথার প্রবর্তন 
করেছিলেন । ইউরোপে অভিজাত সমাজের নারীরা শুধু সংসার বা তুচ্ছ আমোদ-প্রমোদে মত্ত 
থাকেন না, তাঁরা কবি-শিল্পী-বিজ্ঞানীদের পৃষ্ঠপোষক হন, স্বগৃহের আসরে গুণীজনদের মাঝখানে 
এইসব মহিলারা মধ্যমণি হয়ে থাকেন । 

শ্রীমতী ওলি বুলের বৈঠকখানায় বিবেকানন্দ কয়েকবার বক্তৃতা দিয়েছেন । তাঁর ব্যক্তিত্ব ও 
জীবন দর্শনে শ্রীমতী ওলি বুল মুগ্ধ হয়ে যান, এবং বিবেকানন্দকে জানিয়ে দেন, তাঁর বাড়ির দরজা 
এই হিন্দু সন্ন্যাসীর জন্য সর্বদা উন্মুক্ত, বিবেকানন্দ যখন ইচ্ছে এখানে এসে থাকতে পারেন । 

বেসী স্টার্জেস ও জোসেফিন ম্যাকলাউড দুই বোন | এরাও ধনী পরিবারের কন্যা, এদের বাবা-মা 
তাঁদের সব ছেলে-মেয়েদের নাম রেখেছিলেন বিখ্যাত ব্যক্তিদের নামে । ইংল্যান্ডের রানির নামে 
বেসী, আর জোসেফিন ছিল নেপোলিয়ানের স্ত্রীর নাম । বেসীর স্বামী মারা গেছে কিছুদিন আগে, 
সম্প্রতি নিউ ইয়র্কের ধনী শস্য ব্যবসায়ী ফ্রান্সিস লেগেটের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছে, লেগেটও 
বিপত্নীক, সুতরাং দু'জনের বিবাহে বাধা নেই । 

বেসীর ছোট বোন জোসেফিন ম্যাকলাউড কাকে বিয়ে করবেন, সে বিষয়ে এখনও মনস্থির করতে 
পারেনি । সুস্বাস্থ্যের অধিকারিণী ও দারুণ প্রাণোচ্ছল এই রমণীটির পাণিপ্রার্থুতু" অভাব নেই, 
জোসেফিন কারুকেই তনু-মন সঁপে দিতে পারে না । দু'একজনের সঙ্গে এনগেজমেন্ট হবার পরেও 
ভেঙে দিয়েছে । সব সময় তার মনে হয়, সংসার, স্বামী, পুত্র-কন্যা, সুখ-সন্তোগ, এসবই কেমন যেন 
ধরাবাঁধা জীবন, এ ছাড়া কি আর কিছু নেই ? যেন আড়ালে রয়েছে অন্য এক জীবন । 

বেসীর ডাকনাম বেটি আর জোসেফিনের ডাকনাম জো, এই নামেই তারা বন্ধুমহলে পরিচিত । 
সমাজের ওপর মহলে এই দুই বোনেরই খুব সমাদর । এরা দু'জনেই কিছুদিন ফ্রান্সে কাটিয়ে এসেছে, 
প্যারিসের শিল্পী, লেখক, অভিনেতা-অভিনেত্রীদের সংস্পর্শে এসে সাংস্কৃতিক রুচি উন্নত হয়েছে। 
আমেরিকানরা ফরাসি সংস্কৃতি ও আদব-কায়দাকে সমীহ করে, সুতরাং তাদের চোখে এই দুই বোন 
অন্যদের চেয়েও বেশি আকর্ষণীয়া । 

বেটি আর জো নিয়মিত ছবির প্রদর্শনী দেখতে যায়, কোনও কনসার্ট বা থিয়েটার বাদ দেয় না, 
বিখ্যাত ব্যক্তিদের বক্তৃতাও শুনতে যায় আগ্রহের সঙ্গে । একদিন ডোরা নামে ওদের বান্ধবী স্বামী 
বিবেকানন্দ নামে একজন হিন্দু সন্ন্যাসীর বক্তৃতার আসরে নিয়ে গেল | বেটি কিংবা জো আগে এই 
সন্াসীর নাম শোনেনি, ছবি দেখেনি, হিন্দু ধর্মটা কী ব্যাপার তাও জানে না। নিউইয়র্কের একটি 
অনভিজাত পল্লীতে নিতাত্তই ঘরোয়া ব্যবস্থাপনা, একটা ভাড়া করা ঘরে কয়েকখানি মাত্তর চেয়ার 
পাতা, মোট পনেরো-কুড়িজনেরও বসার ব্যবস্থা নেই, শ্রোতাদের মধ্যে অধিকাংশই নারী । 
দু-তিনজন মাত্র পুরুষ । মনে হয়, কোনও মহিলা সমিতিই উদ্যোগ নিয়েছে । কয়েকজন মেঝেতেই 
বসে পড়েছে, বাইরের সিঁড়িতে কয়েকজন, দুই বোন কোনওক্রমে ঘরের মধ্যে গিয়ে মাটিতেই 
বসল । 

একটু পরে স্বামী বিবেকানন্দ সে ঘরে ঢুকে দাঁড়ালেন এক কোণে । উজ্জ্বল কমলালেবু রঙের এক 


১৪০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, হাত দুটি বুকের ওপর আড়াআড়ি, তাঁর চোখের দৃষ্টিতে কোনও 
আড়ষ্টতা নেই । জো"র বুকটা ধক করে উঠল । বিদ্যুৎ ঝলকের মতন তার মনে হল, এই লোকটিই 
তার জীবনে এ পর্যন্ত দেখা শ্রেষ্ঠ মানুষ । জো-র বয়েস সাঁইত্রিশ, এই সন্যাসীর বয়েস বত্রিশ । 

বিবেকানন্দ যখন বক্তৃতা শুরু করলেন, জো'র মনে হল এঁর প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যও 
সত্য, তৃতীয় বাকাও সত্য । ইনি সত্যপথদ্রষ্টা । 

একটাও বাক্য বিনিময় হল না, তবু জো যেন এক ঘোরের মধ্যে রইল | বাড়িতে ফিরেও সে 
ঘোর কাটে না। এর পর আবার কোথায় বিবেকানন্দর বক্তৃতা আছে, সে খবর নিয়ে জো দিদিকে 
বলল, আমি আবার শুনতে যাব ! 

এরপর পরপর ছ-সাত জায়গায় বক্তৃতা শুনতে গেল ওরা । বেটি বারবার যেতে চায় না। তার 
অন্য ব্যস্ততাও আছে, কিন্তু জো নাছোড়বান্দা, সে যাবেই । ছোট বোনকে একা ছেড়ে দিতে পারে না, 
বেটিও সঙ্গে যায় । কোনওবারই এরা বক্তাকে কোনও প্রশ্নও জিজ্ঞেস করে না, আলাপও করতে চায় 
না। বিবেকানন্দ কয়েকটি জায়গায় এদের দেখার পর মুখ-চেনা হয়ে গেছে, নিজেই একদিন 
ভদ্রতাবশত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আপনারা বুঝি দুই বোন £ 

জো মুখ নিচু করে রইল, বেটি বলল, হ্যা । 

বিবেকানন্দ আবার জিজ্ঞেস করলেন, অনেক দূর থেকে আসেন বুঝি ? 

বেটি বলল, খুব বেশি দূর নয়, আমরা থাকি হাডসন নদীব উজানে ডব্স ফেরি নামে একটা 
জায়গায়, এখান থেকে মাইল তিরিশেক হবে ! 

বিবেকানন্দ বললেন, সে তো অনেক দূর ! বাঃ চমৎকার । 

ব্যস, এই পর্যন্ত, আর কিছু না। 

জো বিবেকানন্দর সঙ্গে কথা বলে না বটে, কিন্তু বিবেকানন্দর ভাষণের প্রতিটি শব্দ সে মনে গেঁথে 
নিতে চায় । সব মনে রাখা সম্ভব নয়, বেদান্ত বা ভগবৎ গীতা সম্পর্কে অনেক শব্দই অপরিচিত । 
জো নিজের পয়সা খরচ করে একজন স্টেনোগ্রাফার নিয়োগ করল, সে ওদের সঙ্গে এসে সব কিছু 
লিখে নেবে । 

মিঃ গুডউইন অতি দক্ষ স্টেনোগ্রাফার, প্রতি মিনিটে দু'শো শব্দ লিখে নিতে পারে, সে আদালতে 
কাজ কবে, অন্য সময় কারও ব্যক্তিগত কাজে নিযুক্ত হলে অনেক পয়সা নেয় । এক সপ্তাহ কাজ 
করার পরই গুডউইন বলল, সে এই কাজেব জন্য কোনও পয়সা নেবে না । জো জিজ্ঞেস করল, সে 
কী । কেন ? গুডউইন বলল, যদি বিবেকানন্দ নিজের জীবনটাই দান করে দিতে পারেন, তা হলে 
আমি কি অন্তত এইটুকুও ছাডতে পারব না? 

ফ্্যাঙ্ক লেগেট একদিন তাঁর ভাবী স্ত্রী ও হবু শ্যালিকাকে ডিনার খেতে আমন্ত্রণ জানিয়েছেন 
ওয়ালডর্ফ হোটেলে । টেবিলে বসে লেগেট লক্ষ করলেন, দুই বোনই কেমন যেন ছটফট করছে 
আর মাঝে মাঝে পরস্পরের চোখের দিকে তাকাচ্ছে । ঠিক আটটা বাজতেই দু'জনে উঠে দাঁড়াল, 
বেটি বলল, দুঃখিত, আমরা আর থাকতে পারছি না, আমাদের আর এক জায়গায় যাবার কথা 
আছে। 

ডিনার টেবিল ছেড়ে এইভাবে হঠাৎ উঠে যাওয়াটা অসভ্যতা বলে গণ্য হতে পারে । ফরাসি 
সংস্কৃতিতে অভ্যস্ত এই দুই বোনের কাছ থেকে এ রকম ব্যবহার আশা করাই যায় না। লেগেট জু 
কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে, জানতে পারি কি? 

বেটি বলল, একজনের বক্তৃতা শুনতে । 

লেগেট আরও কৌতূহলী হয়ে বললেন, সেখানে কি আমার পক্ষেও যাওয়া সম্ভব ? 

বেটি আর জো-র ভয় ছিল, লেগেটের মতন একজন বাস্তববাদী ব্যবসায়ী বোধহয় এক হিন্দু 
সন্ন্যাসীর মুখে ধর্মকথা শুনতে যাবার মতন ব্যাপার পছন্দ করবেন না। সেই জন্যই আগে যে তারা 
অনেকবার গিয়েছে, তা বিন্দুবিসর্গ জানায়নি লেগেটকে | সেদিনকার বক্তৃতার স্থানটি ছিল ওয়ালডর্ফ 
হোটেলের প্রায় উল্টোদিকের এক বাড়িতে । বসার জায়গা নেই, দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে 


১৪১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লেগেট শুনলেন সম্পূর্ণ বক্তৃতা । দুই বোন বারবার তাকিয়ে দেখছে, লেগেটের মুখে কোনও 
বিরক্তির রেখা ফুটছে কিনা! 

অনুষ্ঠান শেষ হবার পর লেগেট এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিয়ে বিনীতভাবে বিবেকানন্দকে 
বললেন, আপনি যদি এক সন্ধ্যায় আমার বাড়িতে ডিনার খেতে আসেন, তা হলে আমি ধন্য হব । 
আমার কয়েকজন বন্ধুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে চাই । 

লেগেটের বাড়িতে ডিনার পার্টিতে তাঁর বন্ধু বলতে মাত্র দু'জন আমন্ত্রিত, তাঁর ভাবী স্ত্রী ও 
শ্যালিকা । সেখানেই বেটি আর জো-র সঙ্গে প্রকৃত পরিচয় হল বিবেকানন্দর । একবার জড়তা 
কেটে যাবার পব দুই বোন কথার বন্যা বইয়ে দেয় । বিবেকানন্দও হাসি-টাট্টা-গল্প-তত্বকথায় অত্যল্প 
কালের মধ্যেই ওদের অন্তরঙ্গ হয়ে উঠলেন । জো'র ধারণা, বিবেকানন্দকে সে প্রথম যেদিন 
দেখেছে, সেইদিনই তাব নবজন্ম হয়েছে । সে বিবেকানন্দকে আর ছাড়তেই চায় না। এ বাড়িতে 
ঘন ঘন বিবেকানন্দর ডাক পড়তে লাগল । 

এই রকম আরও অনেক রমণীই বিবেকানন্দর ভক্ত হয়ে তাঁকে সাহায্য করতে লাগল নানাভাবে | 
তাঁর আহার-বাসস্থানের চিন্তা আর রইল না। 

ব্যবসায়ী কম্পানির সঙ্গে বক্তৃতার চুক্তি ছিন্ন করার পরও বক্তৃতা দেওয়া থেকে নিষ্কৃতি পেলেন না 
বিবেকানন্দ । অনেকেই তাঁর কথা শুনতে চায়, বন্ধুদেরও ইচ্ছে যত বেশি মানুষের কাছে সম্ভব, তিনি 
ভারতের আত্মিক সম্পদের কথা প্রচার করুন। তবে এখন আর টিকিট কাটার ব্যবস্থা নেই, 
শুভার্থীরাই কেউ হল ভাড়া ও অন্যান্য ব্যবস্থা করে । দরজার কাছে একটা বাক্স রাখা থাকে, 
শ্রোতাদের যার যা ইচ্ছে ওর মধ্যে দিয়ে যায় । তাতেই চলে যায় দৈনন্দিন খরচ । 

বিরুদ্ধপক্ষীয়রা আক্রমণ চালিয়ে যাচ্ছে সমানে, বিবেকানন্দ তা নিয়ে বিচলিত না হলেও, একটা 
ব্যাপার তাঁর মনকে পীড়া দেয়। প্রথম থেকেই একটা অভিযোগ উঠেছে, বিবেকানন্দ লোকটি 
প্রকৃতপক্ষে কে ? ভারতে ক'জন তাঁকে চেনে ? হিন্দু ধর্মের পক্ষ নিয়ে কথা বলার তিনি কতটা 
অধিকারী ? ভারতের কোনও পত্র-পত্রিকাতেও তো তাঁর সম্পর্কে বিশেষ উল্লেখ দেখা যায় না। 
বিবেকানন্দর যারা ঘনিষ্ট, যারা ভক্ত, তাদের মধ্যেও কেউ কেউ এই ব্যাপারটা নিয়ে কখনও কখনও 
সন্দেহ প্রকাশ করে । 

বিবেকানন্দ মাদ্রাজে আলাসিঙ্গাকে'বারবার চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন, তোমরা ওখানে 
একটা সভা ডেকে আমার কাযবিলি সম্পর্কে কিছু প্রস্তাব গ্রহণ করে এখানে কিছু সংবাদপত্রে ও বিশিষ্ট 
ব্যক্তিদের কাছে তার অনুলিপি পাঠাও । কলকাতার গুরুভাইদের কাছেও সেই সনির্বন্ধ অনুরোধ 
জানিয়েছিলেন তিনি | কিন্তু ভারতে যে আঠারো মাসে বছর ! বিবেকানন্দ চিঠির পর চিঠি লিখছেন, 
তবু কোনও সাড়াশব্দ নেই। অবশ্য বিবেকানন্দর প্রতি আলাসিঙ্গার আনুগত্য তুলনাহীন । 
ব্যবস্থাপনায় দেরি হলেও মাদ্রাজে একটি জনসমাবেশে বিবেকানন্দকে সমর্থন জানানো হল । তারপর 
আরও দুটি সভা হল কুস্তকোনম ও বাঙ্গালোরে । রামনাদের রাজা এই তরুণ সন্যাসীর কীর্তিকে 
প্রশংসা করে একটি ব্যক্তিগত চিঠি লিখলেন । খেতড়ির রাজা অজিত সিং স্বামীজির ভক্ত ও বন্ধু, 
তিনি দরবার ডেকে স্বামীজির আমেরিকা-বিজয়ের কাহিনী ঘোষণা করলেন এবং সকলের সহর্ষ 
অনুমোদনের কথা জানিয়ে দিলেন বিবেকানন্দকে । 

কলকাতাতেও টাউন হলে অনুষ্ঠিত হল বিবেকানন্দর সংবর্ধনা সভা । সভাটি এক হিসেবে 
অভূতপূর্ব, কারণ এর আগে রাজা-মহারাজা কিংবা ইংরেজ রাজপুরুষদেরই সভা ডেকে সংবর্ধনা 
জানানো হয়েছে, এক তরুণ সম্যাসীকে এভাবে নাগরিক সংবর্ধনা আগে কখনও জানানো হয়নি । 
সভাপতিত্ব করলেন রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় । আরও অনেক রাজা-মহারাজা, জজ-ব্যরিস্টার, 
তর্কবাগীশ-ন্যায়রতু, সমাজের মাথা মাথা ব্যক্তিরা উপস্থিত । এদের মধ্যে প্রায় কেউই আগে কখনও 
বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথ দত্তের পরিচয় জানতেন না, কিন্তু এ দেশেরই একটি ছেলে সুদূর 
আমেরিকায় গিয়ে ভারতীয় ধর্ম-সংস্কৃতির ধ্বজা উড়িয়েছেন প্রবল বিক্রমে, এই সংবাদ জেনে তাঁরা 
অভিভূত । খ্রিস্টান বা মুসলমানদের মতন হিন্দুদের কোনও কেন্দ্রীয় সংস্থা নেই, একক অভিযানে 


৯৪২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গিয়েছেন বিবেকানন্দ । 

যথা সময়ে এই সব সভা-সমিতির সংবাদ আমেরিকায় পৌঁছল । ভারতের সংবাদপত্রে এই 
সভাগুলির বিবরণ ছাপা হলে জনসাধারণের মধ্যে বিবেকানন্দের কৃতিত্বের কথা প্রচারিত হল । 
আমেরিকাতেও অনেকে বুঝে গেল, এই মানুষটি ভারতের প্রতিনিধি হবার যোগ্য, সমালোচকদেরও 
মুখ বন্ধ হল খানিকটা । 

ফ্র্যাঙ্গ লেগেটের একটি বাগানবাড়ি আছে নিউ হ্যামপশায়ারে, সেখানে তিনি বেটি আর জো-কে 
সঙ্গে নিয়ে ছুটি কাটাতে যাবেন কয়েকদিনের জন্য, দুই বোনের ইচ্ছে, স্বামীজিকেও আমন্ত্রণ জানানো 
হোক । 

একটা হৃদ, তার চতুর্দিকে ঘন সবুজ অরণ্য, পটভূমিকায় পাহাড়ের সারি । সেই স্থানের অপরূপ 
সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন বিবেকানন্দ । কাছাকাছি আর কোনও বাড়ি নেই, আর কোনও 
মানুষজনের দেখা পাওয়া যায় না। এই স্নিপ্ধ নির্জনতায় বিবেকানন্দর ক্লান্ত শরীর ও মস্তিষ্ক বহুদিন 
পর জুড়িয়ে গেল । 

সুদৃশ্য একটি কাঠের দোতলা বাড়ি সমেত এত বড় সম্পত্তি, তবু লেগেট বিনয় করে এর নাম 
দিয়েছেন, “মাছ ধরার তাঁবু । এখানে এসে লেগেট ব্যবসা ও টাকা পয়সার চিন্তা ভুলে একটা ছিপ 
নিয়ে হ্রদের ধারে বসে সারাদিন মাছ ধরার চেষ্টায় কাটিয়ে দেন। বিবেকানন্দ দুই বোনকে নিয়ে 
অরণ্যে ঘুরে বেডান, কখনও একটা ক্ষুদ্র নৌকো নিয়ে ভেসে পড়েন হৃদের জলে, তিনি নিজেই দাঁড় 
বাইতে পারেন, কলকাতায় হেদোর পুকুরে তাঁর নৌকো চালানোর অভিজ্ঞতা এখানে কাজে লেগে 
যায়। কখনও ওদের তিনি সংস্কৃত গ্রন্থ পাঠ করে শোনান । কিছু না বুঝলেও জো সংস্কৃত মন্ত্র 
উচ্চারণ শুনতে ভালবাসে, সেই শব্দ ঝংকার তার হৃদয়তন্ত্রীতেও যেন টং টং করে বাজে । 

দুই বোন নানা রকম নতুন নতুন বান্না করে বিবেকানন্দকে খাওয়ায় । নারীদের যত্বের আধিক্য 
ইদানীং তিনি বেশ মোটা হয়ে গেছেন, তাঁর ওজন প্রায় দু'মণ । তাঁর উচ্চতা পাঁচ ফুট সাড়ে আট 
ইঞ্চি, তাই মেদস্ফীতি তেমন বোঝা যায় না । 

একদিন সকালবেলা বিবেকানন্দ একখানা বই হাতে নিয়ে নিজের ঘর ছেড়ে বাগানের দিকে 
যাচ্ছেন, জো জিজ্ঞেস করল, স্বামীজি, কোথায় চললেন ? একটু পরেই যে ব্রেকফাস্ট দেবে । 

বিবেকানন্দ আঙুল তুলে বললেন, জো, আমি ওই পাইন গাছটার তলায় বসে কিছুক্ষণ ‘গীতা’ পাঠ 
করব । ব্রেকফাস্ট তৈরি হলে আমায় ডেকো । আজ অনেক কিছু খাওয়াবে তো ? 

বিবেকানন্দ গিয়ে বসলেন পাইন গাছটার নীচে, জো চলে গেল রান্নাঘরে তদারকি করতে । 
একটুক্ষণ ‘গীতা’ পাঠ করলেন তিনি, তারপর এক সময় মনে হল, এ দেশে কী করছি আমি ? কোথা 
থেকে কোথায় চলে এলাম ? সমুদ্র পাড়ি দেবার সময় কত রকম অনিশ্চয়তা ছিল, তারপর এ দেশে 
এসে যেমন প্রচুর সম্মান, ভালবাসা, ম্নেহ, যত্ব পেয়েছি, তেমনি কত বাধা, কত অপমান, কত গ্লানি 
সইতে হয়েছে । নাপিতেব দোকানে পয়সা দিয়ে চুল কাটতে গেছি, তারা ঢুকতে দেয়নি, আবার কত 
মানুষ অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত, ঘূর্ণিবায়ুর মতন পার হয়ে এলাম কত 
শহরজনপদ | এ দেশের মানুষ বেদান্তের বাণী আগে শোনেইনি, এখন কিছু কিছু নারী-পুরুষ বুঝতে 
শুরু করেছে, তবু আমি এই যে পাগলের মতন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, এতে সত্যিই কি পরমার্থ সাধিত 
হবে? 

তিনি আরও ভাবতে লাগলেন, এই জীবনের পরিণতি কোথায় ! সংসার ত্যাগ করে সন্ন্যাসব্রত 
নিয়েছিলাম, ভেবেছিলাম পরিব্রাজক হয়েই কাটিয়ে দেব সারাজীবন, কিন্তু এ দেশে এসে বিভিন্ন 
পরিবারে আশ্রয় গ্রহণ করতে হচ্ছে। মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করতে ইচ্ছে করে, কিন্তু 
কোন পথে সেই মুক্তি ? এ দেশের সাধারণ মানুষের অবস্থা দেখে বারবার মনে পড়ে ভারতের কোটি 
কোটি নিরন্ন, হতভাগ্য মানুষের কথা । মনে পড়ে কোন পথে তাদের মুক্তি ? ক্ষুধার্ত মানুষের অক্নের 
ব্যবস্থা না করে তাকে ধর্মকথা শোনানোও পাপ । আমার স্থান এখানে নয়, স্বদেশে । দুঃখী, বঞ্চিত 
মানুষদের সেবা করাই পরম ধর্ম । শুধু সেবা নয়, সেই মানুষগুলোকে জাগাতে হবে, তারা মানুষ 


১৪৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিছুক্ষণ পর জো বিবেকানন্দকে ডাকতে এসে আঁতকে উঠল । পাইন গাছে ঠেস দিয়ে একেবারে 
নিস্পন্দের মতন বসে আছেন স্বামীজি । বইখানা পড়ে গেছে হাত থেকে, আলখাল্লার বুকের কাছটা 
ভিজে গেছে তাঁর চোখের জলে । আরও কাছে গিয়ে জো-র মনে হল, স্বামীজির নিশ্বাস পড়ছে না, 
বুকে কোনও স্পন্দন নেই । 

দৌড়ে গিয়ে সে লেগেটকে বলল, স্বামীজি আমাদের ছেড়ে চলে গেছে। বাড়ি থেকে বেরিয়ে 
এসে বেটি তাই শুনে শুরু করে দিল কান্না । তিনজনে পাইন গাছের কাছে এসে বিবেকানন্দকে একই 
অবস্থায় দেখতে পেল | সত্যিই মনে হয়, ওই শরীরে প্রাণ নেই । দু হাতে মুখ ঢেকে জো আর বেটি 
বসে পড়ল মাটিতে । লেগেট বললেন, উনি আমাদের ভাব-সমাধির কথা বলেছিলেন, এটা সে রকম 
কিছু নয় তো ? একবার শরীরটা ঝাঁকুনি দিয়ে দেখব ? 

জো আর্ত চিৎকার করে বলল, না, না ! 

সে একবাব স্বামীজির মুখে শুনেছিল, কারুর ভাব-সমাধি হলে তখন তাকে স্পর্শ করতে নেই ! 

একটু পরে সেই নিস্পন্দ শরীরে যেন সামান্য প্রাণের লক্ষণ দেখা গেল । নিশ্বাস পড়তে লাগল 
আস্তে আস্তে | অর্ধ নিমীলিত চক্ষু আর একটু উন্মুক্ত হল । মৃদু, খুবই মৃদু স্বরে ভিনি যেন নিজেকেই 
প্রশ্ন করলেন, আমি কে ? আমি কোথায় ? 

তিনবার এই বকম বলে তিনি আচ্ছন্নের মতন উঠে দাঁড়ালেন । তারপর পূর্ণ দৃষ্টি মেলে তিনি 
দেখতে পেলেন সামনে তিনটি পাংশু মুখ । 

তিনি জিজ্ঞেস করলেন, তোমরা অমন করে চেয়ে আছ কেন ? কী হয়েছে? 

জো কেঁদে উঠে আপ্রুত স্বরে বলল, স্বামীজি ! স্বামীজি ! আমরা এত ভয় পেয়েছিলাম ! 

বিবেকানন্দ বললেন, ইস, আমি দুঃখিত । তোমাদের ভয় দেখাতে চাইনি, কিন্তু কী করব, আমার 
চেতনা মাঝে মাঝেই সীমা ডিঙিয়ে যাচ্ছে । তবে একটা কথা জেনে রাখো, আমি আমার দেহটা এ 
দেশে ফেলে বেখে যাব না। 

একটু থেমে তিনি আবার হেসে বললেন, কই গো, ব্রেকফাস্ট তৈরি হয়েছে ? বড্ড ক্ষিদে পেয়ে 
গেছে । চলো, চলো, খাবাব টেবিলে চলো । 


১:৮৮ ২০ 
চলছে। তাঁর স্ত্রী সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে না নিয়ে যাওয়াই সাব্যস্ত হয়েছে । মৃণালিনী 
আবার সন্তান-সম্ভবা । তার গর্ভে রবির পঞ্চম সন্তান । 

রথী ধরে বসে আছে, সে এবার বাবার সঙ্গে যাবেই । রথীর যদিও খুব ইচ্ছে ছিল দার্জিলিং 
বেড়ানোর, বিবিদিদির কাছে দার্জিলিং-এর অনেক গল্প শুনে পাহাড় দেখার খুব আগ্রহ তার, কিন্ত 
বাবামশাইকে যেতেই হবে শিলাইদহে । তা সেখানে গিয়ে নদীবক্ষে বজরায় বাস করাও কম 
আকর্ষণীয় নয় । ূ 

সকালবেলা রবি খাজাঞ্চিখানায় বসে শিলাইদহ-পতিসরের খাজনা পত্র আদায়ের হিসেব বুঝে 
নিচ্ছেন । এমন সময় এক ভৃত্য এসে খবর দিল মহিম ঠাকুর নামে এক ব্যক্তি তাঁর দর্শনপ্রার্থী 


কাজ ফেলে রবি ব্যস্ত হয়ে চলে এলেন বৈঠকখানায় । 
উঠে দাঁড়িয়ে দু হাত তুলে নমস্কার জানিস্নে মহিম বলল, রবিবাবু, আমি মহারাজ বীরচন্দ্র মাণিক্যের 


১৪৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দূত হয়ে এসেছি । 

রবি খানিকটা বিস্মিত হয়ে বললেন, মহারাজ এখনও কলকাতায় আছেন ? শুনেছিলাম যেন তিনি 
ফিরে গেছেন ত্রিপুবায় | - 

মহিম বলল, মহারাজ বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই ফেরা হয়নি । এখন ডাক্তাররা পরামর্শ 
দিয়েছেন কোনও স্বাস্থ্যকর স্থানে বায়ু পরিবর্তনের জন্য । ত্রিপুরায় রাজকার্ধের কিছু জটিলতাও 
আছে, সেখানে গেলে তিনি আবার উত্তেজিত হয়ে পড়বেন, চিকিৎসকরা সেটাও চান না। তাই 
কিছুদিনের জন্য মহারাজকে কার্শিয়াং নিয়ে গিয়ে রাখা হবে ঠিক হয়েছে । 

রবি বললেন, কার্শিয়াং অতি উত্তম জায়গা । সেখানকার শোভার কোনও তুলনা হয় না। 

মহিম বলল, মহারাজের আত্তরিক অভিপ্রায়, এ যাত্রায় আপনি যদি তাঁর সঙ্গী হন। মহারাজ 
বারবার বলেন, রবীন্দ্রবাবুর গান শুনলে তাঁর মস্তিষ্ক জুড়িয়ে যায় । রেলের কামরা রিজার্ভ করা আছে, 
আপনার কোনও অসুবিধে হবে না । 

রবি বললেন, মহারাজ আমাকে বিশেষ স্নেহ করেন, সে জন্য আমি ধন্য বোধ করি । এমন 
আমন্ত্রণ আমার পক্ষে পরম সৌভাগ্যের ব্যাপার । কিন্তু আমাকে যে পূর্ববঙ্গে যেতে হবে, সব ঠিক 
হয়ে আছে! 

মহিম বলল, মহারাজ আরও জানিষেছেন যে সমগ্র বৈষ্ণব পদাবলীর একটি সংকলন প্রস্তুত করার 
ব্যাপারে যে প্রস্তাব উঠেছিল, ওখানে বসে তিনি সেই আলোচনা পাকাপাকি সেরে ফেলতে চান । 
একটি উন্নত ধরনের বাংলা প্রেস স্থাপনের খুব ইচ্ছে তাঁর, এ বিষয়েও আপনার পরামর্শ দরকার । 

রবি একটুক্ষণ চুপ কবে থেকে দ্রুত চিন্তা করতে লাগলেন । জমিদারি তো বয়েইছে, তার কাজ 
পরেও কবা যায়। বৈষ্ণব পদাবলীর একটি সংকলন প্রকাশের শখ তাঁর অনেক দিনের । এর 
প্রকাশনা ব্যযবহুল, মহাবাজেব সাহায্য পেলে অনেক সুবিধে হবে । একটি উন্নত, আধুনিক বাংলা 
প্রেসেরও বিশেষ প্রয়োজনীয়তা আছে । মহারাজ চান রবিব সমগ্র রচনাবলীর একটি £শাভন সংস্করণ 
ছাপা হোক । 

কিন্তু শিলাইদহ যাত্রা বাতিল করতে গেলে পিতার অনুমতি নিতে হবে | তিনি আছেন টুচড়োয় । 
তিনি অনুমতি দেবেন কিনা তাতে সন্দেহ আছে । জমিদারির কাজে অবহেলা প্রদর্শন করলে তিনি 
বিরক্ত হন । এই কারণে তিনি জ্যোতিরিন্দ্রনাথের সব ক্ষমতা কেড়ে নিয়েছেন । 

একমাত্র উপায় আছে, বডদাদা দ্বিজেন্দ্রনাথের কাছে আর্জি পেশ করা । তিনি যদি রবির বদলে 
তাঁব পুত্র দ্বিপেন্দ্রনাথকে পাঠিয়ে দেন, তা হলেই সব সমস্যার সমাধান হয় । 

মহিমকে বসিয়ে বেখে রবি দ্রুত উঠে এলেন বড়দাদার মহলে । ্‌ 

সাদা ও কালো রঙের চক মেলানো পাথরের বারান্দায় একটি তাকিয়ায় হেলান দিয়ে আধ-শোওয়া 
হয়ে রয়েছেন দ্বিজেন্দ্রনাথ । কার্পেট বা মাদুর পাতা নেই, খালি ঠাণ্ডা মেঝেই তাঁর পছন্দ । তিনি 
গরম সহ্য করতে পারেন না বলে বাড়িতে অধিকাংশ সময়ই গায়ে জামা রাখেন না । শুধু ধুতি পরা, 
মাথার চুল অবিন্যস্ত, হাতে আলবোলার নল । তাঁর সামনে ছড়ানো তিনখানা বই ও অনেক 
কাগজপত্র । আপনভোলা এই মানুষটি সব সময় লেখা কিংবা পড়া নিয়েই থাকেন । তবে কোনও 
একটা বিষয়ে মনঃসংযোগ করতে পারেন না । একটা বই খানিক পড়তে পড়তে শুরু করেন আর 
একটা বই । একটা লেখা অসমাপ্ত রেখে বসে যান অন্য লেখায় । তাঁর লেখা ছাপা হল কিনা কিংবা 
কেউ পড়ল কিনা, তা নিয়েও মাথাব্যথা নেই । কখনও বাতাসে তাঁর লেখা কাগজ উড়ে যায় অনেক 
দূরে, তিনি সেই দিকে তাকিয়ে হাসেন । উঠে গিয়ে কাগজটা কুড়িয়ে আনতেও তাঁর আলস্য । 

রবি তাঁর সামনে এসে হাঁটু গেড়ে বসতেই তিনি সকৌতুকে বললেন, বাংলা সাহিত্য গগনের 
মেঘনাদ, না, এটা ঠিক হল না, সাহিত্য র তরুণ সব্যসাচীর হঠাৎ এই গুহাবাসীর নিকট 
আগমনের কারণ ? ওহে ভ্রাতঃ, আর যাই বলো, টাকা-পয়সা চেয়ো না যেন। আমার ভাঁড়ে মা 
ভবানী ! সে প্রয়োজন থাকলে সত্যপ্রসাদকে ধরো, সতু আমাদের ব্যাঙ্কার । 

রবি তাঁর বক্তব্য নিবেদন কবলেন । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৪৫ 


দ্বিজেন্দ্রনাথ অট্টহাসি করে উঠে বললেন, তুই বাঁচালি আমাকে রবি ! এ তো অতি উত্তম প্রস্তাব । 
দিপুটা আমার ওপর বড্ড খবরদারি করে । সব সময় বলে, বাবা, আপনি এটা খাবেন না, ওটা 
আপনার স্বাস্থ্যের পক্ষে খারাপ, কী মুশকিল বল তো! ইচ্ছে মতন খেতেও পারব না ? দিপুকে 
কিছুদিনের জন্য বাইরে সরিয়ে দিলে তো আমারই উপকার হবে রে। কিন্তু এখনও বৃষ্টি বাদলা 
নামেনি, এই সময়ে তুই পাহাড়ে যাবি কেন ? তোরা এত পাহাড়ে যাস, সেখানে গিয়ে কী আনন্দ 
পাস ? পাহাড় মোটেই সুবিধের জায়গা নয়, অতখানি পথ ঠেডিয়ে যেতে হয়, যখন তখন পদস্থলন 
হতে পারে। 
দ্বিজেন্দ্রনাথ একেবারেই ভ্রমণ বিলাসী নন, তাঁকে অনেক বলে বলেও বাইরে বেএথাও নিয়ে যাওয়া 
যায় না। তিনি ভ্রমণ কাহিনী পড়েন, মানস-ভ্রমণেই তাঁর আনন্দ । ভ্রমণের জন্য শারীরিক পরিশ্রম 
তাঁর ঘোর অপছন্দ । 
পাহাড সম্পর্কে তিনি নানা কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলে উঠলেন, এক গ্রাম্য 
কবি পাহাড সম্পর্কে ঠিক আমার মনের কথাটা লিখে গেছেন, শুনবি ? 
কী যে সুখ পাহাড়ে থাকা 
বিলোড আর পিপসে জোকা 
বিছানায় কুটকি পোকা 
লাফায় তিডিং তিডিং 
বলে গোঁসাই হারাধনে 
তোরা দার্জিলিঙে এলি কেনে 
সদাই করে সেখেনে 
শীতে মার্গ সিডিঙ সিড়িঙ 
শেষ পঙ্ক্তিটি শুনে রবি মাথা নিচু করলেন, দ্বিজেন্দ্রনাথ হাসতে লাগলেন আপন মনে ! তাঁর 
হাসি থামলে রবি জানালেন ত্রিপুরার মহারাজের আমন্ত্রণের কথা । 
দ্বিজেন্দ্রনাথ বললেন, তবে তো যেতেই হবে, রাজেন্দ্র সঙ্গমে দীন যথা যায় দূর তীর্থ দরশনে...এই 
ধরনের কী যেন লিখে গেছেন না মাইকেল ? রাজা-মহারাজা বলে কথা ! ফিরে এসে আমায় গল্প 
বলিস ! 
রথীর মহা আহ্লাদ, শেষ পর্যন্ত পাহাড়েই যাওয়া হচ্ছে, যেন তার ইচ্ছের জোরেই এটা হল । কিন্তু 
মুশকিল হল বিবিকে নিয়ে | মহিমকে রবি জানিয়ে দিয়েছেন যে তিনি সপুত্রক যাবেন, বিকেলবেলা 
বিবি এসে সব শুনে বলল, রবিকা, আমায় নিয়ে যাবে না ? আমি মহারাজকে দেখব । 
রবি সহসা উত্তর দিতে পারলেন না । বিবির কোনও আবদার, উপরোধ ঠেলতে পারেন না 
তিনি । নিজের উদ্যোগে গেলে বিবিকে তিনি অবশ্যই নিয়ে যেতেন, কিন্তু অন্যের আমন্ত্রণ, সেখানে 
তিনি রথীকে নিয়ে যাচ্ছেন এই তো যথেষ্ট, আরও কারুর জন্য কি বলা যায় ? তা ছাড়া বিবি এখন 
পূর্ণ যুবতী, তার শয়নের জন্য পৃথক ঘরের প্রয়োজন । মহিমের কাছে তিনি জেনেছেন, মহারাজের 
সঙ্গে এবারে তাঁর রানিরা কেউ নেই । একা বিবির জন্য আলাদা বন্দোবস্ত করতে হবে । 
বিবি আয়ত চক্ষু মেলে উৎসুকভাবে তাকিয়ে আছে, রবি দুর্বল কণ্ঠে বললেন, না রে, বিবি, তোকে 
এ বার নিতে পারছি না । আমরা আর একবার... 
বিবির দু চোখে অশ্রুবিন্দু এসে গেল সঙ্গে সঙ্গে । সে রবির পিঠে কিল মারতে মারতে ধরা গলায় 
বলতে লাগল, যাও, যত দিন ইচ্ছে গিয়ে থাকো,আমি তোমার সঙ্গে আর কথা বলব না, কোনওদিন 
কথা বলব না__ 
দৌড়ে চলে গেল সে, আর ডাকাডাকি করেও ফেরানো গেল না। এ বারের অন্যরকম ভ্রমণের 
আকর্ষণে রবি যে-উদ্দীপনা অনুভব করছিলেন, তার মধ্যে পড়ল একটা বিষাদের রেখা । ইদানীং 
রবির হাত দিয়ে বেরুচ্ছে ছোট ছোট সনেন্টর আকারের কবিতা । কার্শিয়াং যাত্রার আগের রাত্রে 
লিখলেন : 


১৪৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ওবে যাত্রী, যেতে হবে বহুদূর দেশে 
কিসেব করিস চিন্তা বসি পথ শেষে 
কোন্‌ দুঃখে কাঁদে প্রাণ | কার পানে চাহি 
বসে বসে দিন কাটে শুধু গান গাহি 
শুধু মুগ্ধ নেত্র মেলি । কার কথা শুনে 
মরিস জ্বলিয়া মিছে মনেব আগুনে... 
কার্শিয়াঙে এ বার আগে আগেই শীত পড়ে গেছে জববর । সেই সঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি । বাড়ি 
থেকে বেরুবাব উপায নেই, ঘবের মধ্যেও আগুন জেলে বসতে হয় | রথীর সমবয়েসী কেউ নেই, 
সে বেচারি ঘরের মধ্যে ছটফট কবে । পাহাড়ের দেশে এসেও বৃষ্টি আর কুয়াশার জন্য পাহাড় দেখাই 
যায়না । অবশ্য মহিম তাকে কথা দিয়েছে, বৃষ্টি একটু ধরলেই তাকে দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসা 
হবে। 
প্রতিদিন সকালে ও সন্ধ্যা থেকে অনেক রাত্রি পর্যন্ত ওপরতলার বড় ঘরটিতে গান-বাজনা ও 
গল্পের আসর বসে । মহাবাজের ব্যবহার খুবই স্বাভাবিক ও আন্তরিক, তবু তাঁর সামনে রবি কিছুতেই 
সহজ হতে পারেন না। রাজতন্ত্র সম্পর্কে ববিব মনে যেন একটা রোমান্টিক মোহ আছে । চোখের 
সামনে যিনি বসে আছেন, তাঁকেই রবি দেখেন ইতিহাস ও রূপকথা মিশ্রিত এক আদর্শ রাজা 
হিসেবে । যে রাজা স্বার্থশূনা, দেশপ্রেমিক, প্রজার মঙ্গলের জন্য নিবেদিত-প্রাণ, আবার তিনিই 
কাব্য-শিল্প-সঙ্গীতেব পৃষ্ঠপোষক ৷ বীরচন্দ্র মাণিক্যের চরিত্রে এ রকম কিছু কিছু গুণ আছে অবশ্যই । 
কিন্ত ববি তাঁব কল্সনাব নেত্রে যে-মহান রাজাকে দেখতে পান, সেই রাজা আর এই বাস্তবের মানুষটি 
এক হতে পাবেন না । 
গান গাওযাব ব্যাপারে ববিব কোনও সঙ্কোচ নেই, বড় বড় সভা-সমিতিতে, কংগ্রেসের 
অধিবেশনেও তিনি গান কবেন । কিন্তু মহারাজের সামনে গান গাইতে বসলেই তিনি কেমন যেন 
আডষ্ট হযে যান । যেন বিশাল এক বাজদরবারে তিনি সভা-গায়ক । আকবরের দরবারে তানসেন । 
এ বকম ভাবলেই সঙ্কোচ এসে যায় । 
মহারাজেব মতন এমন মুগ্ধ শ্রোতা অবশ্য খুবই দুর্লভ ৷ কার্শিয়াঙে এসে তিনি আরও অসুস্থ হয়ে 
পড়েছেন. এই ভিজে আবহাওয়া তাঁব সহ্য হচ্ছে না, কিন্তু রোগের কষ্টের কোনও চিহ্ন তাঁর মুখে 
ফোটে না। তামাক খেতে খেতে সোজা হয়ে বসে তিনি একাগ্র হয়ে গান শোনেন, এক এক সময় 
তামাক টানতেও ভুলে যান । ০০০০০০০০০০০ একই গান গাইতে 
বলেন বারবার | 
উচ্ছল করো হে আজি এ আনন্দ রাতি 
বিকশিয়া তোমার আনন্দ মুখ ভাতি 
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ 
আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি... 
মহারাজ জিজ্ঞেস করলেন, রবিবাবু, কাল যে গানটি গেয়েছিলেন, “মধুর রূপে বিরাজো হে 
বিশ্বরাজ', তাতে বলেছিলেন বিশ্বরাজ, আর এ গানটিতে আছে রাজ রাজ, এ দুইয়ের মধ্যে তফাত 
আছে কি কিছু £ 
রবি বললেন, না, অর্থ একই | তবে একই শব্দ বারবার ব্যবহার না করে ভিন্ন শব্দ বসালে ভাল 
হয় । 
মহারাজ বললেন, আর একটি গান গেয়েছিলেন, “আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয় 
আবার “বিশ্বরাজ' রয়েছে । 
রবি চমৎকৃত হলেন । মহারাজ এত খুঁটিয়ে শোনেন এবং পদগুলি মুখস্থ রাখেন ? এমন শ্রোতা 


পাওয়া যাবে কোথায় ? 
১৪৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আরও একটা ব্যাপার খেয়াল হওয়ায় ঈষৎ লজ্জা বোধ করলেন রবি | মহারাজের সামনে গাইতে 
বসলেই সেই সব গান মনে আসে, যার মধ্যে রাজা শব্দটি আছে । 

গানে গানে অনেক বাত হযে যায়, অসুস্থ মহারাজকে বিশ্রাম নেবার জন্য তাড়া দেয় মহিম । 
মহারাজ তা গ্রাহ্য না করে মহিমের গায়ে চাপড় মেরে বলেন, তুই থাম ! ক' দিন বাঁচব ঠিক নেই। 
এ রকম সঙ্গীত সুধা পান না করে গেলে জীবনটাই ব্যর্থ হবে । 

মহিম তখন রবিকে ইঙ্গিত করে গান থামাবার জন্য । 

রবি এবং রথীর স্থান হয়েছে নীচের একটি প্রশস্ত ঘরে । রাত্রে আসর ভঙ্গ হবার পর মহারাজ 
রবিকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসেন । তাতে রবির বড় অস্বস্তি হয়, তিনি বলেন, মহারাজ, 
আপনি অসুস্থ শরীর নিয়ে আবাব এতটা আসছেন কেন ? আপনি আসবেন না । 

মহারাজ সামান্য হেসে বলেন, রবিবাবু, পাছে অলসতা এসে কর্তৃব্যে ক্রটি ঘটায়, আমি সে ভয় 
করি । আমায় বাধা দেবেন না। 

সকালের আসরে গানের বদলে হয় বৈষ্ণব শাস্ত্রের আলোচনা । এ বিষয়ে রাধারমণের জ্ঞান 
অসামান্য । পদাবলী সংকলনটিতে কোন কোন পদকতাদের রচনা নেওয়া হবে এবং বইটি কত বড় 
হবে, তা ঠিক হয়ে গেছে । মহারাজ বলেছেন, এ বইয়ের জন্য প্রকাশক খোঁজার দরকার নেই । 
তিনিই দেবেন এক লক্ষ মুদ্রা । ছাপাখানার জন্য মেশিনপত্র কেনার খরচও দেবেন তিনি, আগে 
একটি বাড়ি দেখতে হবে, উপযুক্ত কোনও ব্যক্তিকে ম্যানেজার করা দরকার, এই সব আলোচনা হতে 
হতে মহারাজ হঠাৎ একদিন জ্ঞান হারিয়ে ঢলে পড়লেন । 

স্থানীয় একজন চিকিৎসক এসে কিছুক্ষণের চেষ্টায় তাঁর জ্ঞান ফেরালেন বটে, কিন্তু দেখা গেল যে 
মহারাজের শরীর এমনই দুর্বল যে তিনি আর হাঁটতে পারছেন না । এই অবস্থায় আর কার্শিয়াং থাকা 
মোটেই সঙ্গত নয় । অসুস্থ মহারাজকে নিয়ে উদ্বিগ্ন মুখে সবাই ফিরে এল কলকাতায় । 

মহারাজের জীবনীশক্তি অদম্য । কলকাতার বড় ডাক্তারদের ওষুধ খেয়ে আবার চাঙ্গা হয়ে 
উঠলেন তিনি । কুমার রাধাকিশোর তাঁকে ত্রিপুরায় চলে আসার জন্য তার পাঠালেন, কিন্তু মহারাজ 
এখনই ত্রিপুরায় ফিবতে চান না, তিনি ডেকে পাঠালেন কুমার সমরেন্দ্রকে | 

কার্শিয়াং থাকার সময় “রাজর্ষি উপন্যাস ও ‘বিসর্জন’ নাটক সম্পর্কে কথা হয়েছে অনেকবার । 
রবি “বিসর্জন-এর কিছু অংশ পাঠ করেও শুনিয়েছেন । তাঁর সুললিত কণ্ঠে সেই পাঠ শুনে মহারাজ 
বলেছিলেন, আপনাদের ঠাকুর বাডিতে অনেক নাটকের অভিনয় হয় শুনেছি । আমাদের ত্রিপুরার 
এই কাহিনীটির অভিনয় একবার হতে পারে না ? 

কলকাতায় ফিরে রবি ঠিক কবলেন, বিসর্জন একবার মঞ্চস্থ করে মহারাজকে দেখানো উচিত । 
বাড়ির ছেলেমেয়েরা সবাই রাজি ৷ দুই ভ্রাতুষ্পুত্র গগন আর অবন বেশ ছবি আঁকে, ওরা মঞ্চের 
সাজসজ্জা বানাতে লেগে গেল । মহড়া দিতে শুরু করে রবি নিজে নিলেন রঘুপতির ভূমিকা । 

তার আগে অবশ্য বিবির মান ভাঙাতে হল । বিবি জেদ ধরে বসেছিল সে এই নাটকে অংশগ্রহণ 
করবে না। কিন্তু বিবি না-থাকলে নেপথ্যে হারমোনিয়াম বাজাবে কে ? বিবির আঙুলে জাদু আছে, 
তার স্পর্শে হারমোনিয়াম যেন কথা বলে । 

আগে একবার বিসর্জন পালা অভিনীত হয়েছিল, পার্ট অনেকেরই মুখস্থ আছে। আর একবার 
ঝালিয়ে নিতে বেশিদিন লাগল না। ঠাকুর বাড়িতে প্রায়ই কিছু না কিছু নাটক হয়, মঞ্চ একটা 
তৈরিই থাকে, অভিনয়ের তারিখ ঘোষণা করতে তাই দেরি হল না । 

মহারাজ বীরচন্দ্র সুস্থ হলেও তাঁর পা-দুটি দুর্বল হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন 
না। অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটতে হয় । কিন্তু আজ তাঁকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যেতে হবে 
রাজকীয় মযাদায়, বাইরের লোকদের তিনি কোনও রকম শারীরিক অক্ষমতা দেখাতে চান না। 
ওপরটা হাতির দাঁতে বাঁধানো একটা রোজউডের ছড়ি কিনে আনা হল, সেই ছড়ি হাতে নিয়ে তিনি 
কিছুক্ষণ হাঁটা অভ্যেস করলেন । 

ঠাকুর বাড়ি তিনি পৌঁছে গেলেন অভিনয় শুরুর বেশ কিছুক্ষণ আগে । আসন গ্রহণ না করে 


১৪৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তিনি চলে এলেন গ্রিন রুমে । গোবিন্দ মাণিক্য, নক্ষত্র রায়দের পোশাক দেখতে লাগলেন খুঁটিয়ে । 
ঠাকুর বাড়ির নাটকে পোশাকের তেমন বাহুল্য থাকে না। রাজা-রাজড়ারাও সাধারণ পোশাক পরে, 
কিন্তু এ বারে কস্টিউম ড্রামা হচ্ছে, মহড়ার সময় মহিম এসে পোশাক সম্পর্কে পরামর্শ দিয়ে গেছে । 
প্রত্যক্ষ করবেন ত্রিপুরার রাজবংশের কাহিনী, তাই মহারাজ কোনও রকম ক্রটি রাখতে চান না। 
অন্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কথা বলতে বলতে তিনি জিজ্ঞেস করলেন, রবিবাবু 
কোথায় ? তাঁকে দেখছি না ! 
মহিম বলল, ওই তো আপনার পাশেই দাঁড়িয়ে আছেন । 
মহারাজ ঘুরে তাকিয়েই দারুণ বিস্মিত হলেন । রঘুপতির ভূমিকায় রবি পরেছেন একটা লাল 
টকটকে কাপড়, ভধ্বাঙ্গে শুধু একটা নামাবলি জড়ানো ৷ দীর্ঘকায় পুরুষ, চওড়া বুক যেন 
শ্বেতমর্মরের মূর্তির মতন, ভুরু দুটি গাঢ় করে আঁকা, চন্দন চিত ললাট, মাথায় জটাজুটের পরচুলা । 
রবি মিটিমিটি হাসছেন, মহারাজ বললেন, একেবারে চিনতেই পারিনি । 
মঞ্চে একটিই সেট । এক কোণে বেশ বড় আকারের একটি করালবদনা কালীর মৃন্ময়ী মূর্তি । 
সামনেই হাঁড়িকাঠ, সেখানে পুরনো রক্ত জমে আছে । মঞ্চের অন্য কোণে রাজবাড়ির অন্দর মহলের 
আভাস । 
প্রথম দৃশ্য থেকেই নাটক জমে গেল । ক্রুর, ক্রোধী রঘুপতির ভূমিকায় রবি যেন অন্য মানুষ । 
শান্ত, মিষ্ট স্বরে যিনি সব সময় কথা বলেন, গলা কখনও চড়ে না, এখন তাঁর কণ্ঠেই ঘন ঘন হুঙ্কার 
শোনা যাচ্ছে । 
এই নাটকের বিষয়বস্তু মহারাজের মনঃপূত, তিনি নিজেও বৈষ্ঞব । পশুবলি তিনি দেখতে পারেন 
না, জঙ্গলে গিয়ে পশু শিকারের রাজোচিত শখও তাঁর অনেকদিন ঘুচে গেছে । নাটক দেখতে 
দেখতে তিনি মাঝেমাঝেই ঘাড় ঘুরিয়ে অন্য দর্শকদের প্রতিক্রিয়া লক্ষ করছেন । এ নাটকের 
সার্থকতায় যেন তাঁরই গর্ব । তাঁর ব্রিপুরাকে প্রত্যক্ষ করছে কলকাতার মানুষ । 
অভিনয় করার সময় ববির মধ্যে সত্যিই যেন রূপান্তর ঘটে যায় । তাঁর নিজেরই লেখা নাটক, এর 
আগেও অভিনয কবেছেন, তবু প্রতিবারই অভিনয় চলার সময় তাঁর মনে হয়, এই সব ঘটনা যেন 
সত্যি সত্যি এখনও ঘটছে । 
জয়সিংহের আত্মহত্যার পর তিনি যখন আর্তনাদ করে উঠলেন, “জয় সিংহ ! জয় সিংহ ! নির্দয় ! 
নিষ্ঠুর ! এ কী সর্বনাশ করিলি রে তখন সমস্ত মঞ্চ যেন কেঁপে উঠল । যেন শোকে সত্যিই তাঁর 
বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে! 
দুটি দৃশ্যের পর, একা কালী মূর্তির সঙ্গে কথা বলছেন রঘুপতি । অভিনয় করতে করতে 
সাঙ্ঘাতিক উত্তেজিত হয়ে গেলেন রবি | যেন এই মাটির মূর্তিটি সত্যিই রক্তলোলুপ, জীবজগতের 
রক্ত পান না করলে এর তৃষ্ণা মেটে না। স্থান-কাল বিস্মৃত হয়ে রবি একটা বিপজ্জনক কাণ্ড করে 
ফেললেন । 
নাটকে আছে যে গোমতী নদীতে কালী প্রতিমাকে নিক্ষেপ করা হবে ৷ মঞ্চে তো সত্যি সত্যি তা 
দেখানো যায় না। আগে থেকে ঠিক ছিল যে রঘুপতিবেশী রবি কালী প্রতিমাটা তোলার ভান 
করবেন, সেই প্রতিমার কাঠামোর পেছনে দড়ি বাঁধা আছে, অবন আর গগন আড়াল থেকে দড়ি টেনে 
মুর্তিটিকে উইংসের মধ্যে নিয়ে যাবে । সংলাপ বলতে বলতে রবি ভুলে গেলেন সে কথা । 
দে ফিরায়ে রাক্ষসী পিশাচী ! 
শুনিতে কি 
পাস ? আছে কর্ণ ? জানিস কী করেছিস ? 
কার রক্ত করেছিস পান ? কোন পুণ্য 
জীবনের ? 
দু হাতে মূর্তিটা ধরে নাড়া দিতে লাগলেন রবি । তারপর বললেন . 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৪৯ 


কার কাছে কাঁদিতেছি 
তবে দূর, দূর, দূর ; দূর করে দাও 
হৃদয় দলনী পাষাণীরে ! লঘু হোক 
জগতের বক্ষ ! 
বলতে বলতেই অত বড় মু্তিটাকে তুলে নিলেন শূন্যে । দর্শকরা সবাই ভয়ের শব্দ করে উঠল । 
রবি এমনিতেই বলশালী পুরুষ, এখন তার শরীরে যেন অসুরের শক্তি এসেছে । মূর্তিটা নিয়ে ঘুরতে 
লাগলেন সাবা মঞ্চ । তারপর একদিকের উইংসের কোণে সেটাকে ছুঁড়ে চুরমার করে দিতে 
গেলেন । যেন শুধু রঘুপতির নয়, কালীমূর্তির প্রতি রবির নিজস্ব যে বিরাগ আছে সেটাই এখন 
প্রবলভাবে ফুটে উঠেছে । 
উচু করে ছুড়তে গিয়ে রবি দেখলেন, সেই উইংসের পাশে হারমোনিয়াম নিয়ে বসে আছে বিবি । 
সে বিস্ময়ভরা চোখ নিয়ে চেয়ে আছে রবিকাকার দিকে । ওই মুর্তিটা আছড়ে পড়লে বিবির আর 
বাঁচার আশা থাকবে না। শেষ মুহুর্তে রবির চৈতন্য ফিরে এল, তিনি কেঁপে উঠলেন, দ্রুত অন্য 
পাশে সবে গিয়ে আস্তে আস্তে নামিয়ে রাখলেন সেই মূর্তি । 
সমস্ত প্রেক্ষাগৃহ করতালি ধ্বনিতে ফেটে পড়ল । 
অভিনয়ের শেষে নাটকের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে একটি করে মোহর উপহার দিলেন মহারাজ । 
কিন্তু আর বেশি দেরি করলেন না, নিজেই আগে আগে গিয়ে উঠলেন জুড়ি গাড়িতে । ফেরার পথে 
তাঁকে গম্ভীর মনে হল । 
বাড়িতে এসেও মহিম যখন উচ্ছৃসিতভাবে নাটকটির প্রশংসা করছে, তাকে বাধা দিয়ে মহারাজ 
বললেন, চুপ কর ! কলকাতার লোক সব কিছু ভাল পারে, আমরা পারি না কেন ? ব্রিপুরাতে এমন 
নাটক হয় না কেন ? আমরা কম কীসে ? 
মহিম থতমত খেয়ে বলল, আমাদের ওখানে যে চর্চা নেই । কলকাতায় এঁরা সব কিছুই অনেক 
আগে শুরু করেছেন । 
মহারাজ আবার ধমক দিয়ে বললেন, আমাদের ওখানে চর্চা শুরু করিসনি কেন ! তোরা লেখাপড়া 
শিখেছিস কী কম্মে ? যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা ! 
মহারাজের মেজাজ বিগড়ে গেলে তখন আর কোনও কথা বলা চলে না। তিনি দূর হয়ে যেতে 
বললেও দাঁড়িয়ে থাকতে হবে, চলে গেলে আর বকুনি দেবেন কাকে ? 
নিজের বুকে হাত বুলোতে বুলোতে তিনি আরও কয়েকবার ওই একই কথা বলতে লাগলেন । 
তারপর বললেন, সব ব্যবস্থা কর, আমি দু একদিনের মধ্যেই ত্রিপুরায় ফিরে যেতে চাই । আমার 
প্রাসাদে আমি একখানা স্টেজ বানাব | এই বিসর্জন নাটক দিয়েই শুরু হবে ৷ কে কে পার্ট করবে? 
মহিম বলল, আজ্ঞে সে রকম লোক খুঁজলে পাওয়া যাবে । 
মহারাজ বললেন, খুঁজলে পাওয়া যাবে মানে কী ? কোথায় গরু খোঁজা খুঁজবি ? নিজের দিকে 
চাইতে জানিস না ? তুই সাজবি জয় সিংহ । আমি রঘুপতি । রাধারমণ গোবিন্দ মাণিক্য । না, বড্ড 
রোগা, ওকে মানাবে না । ও মন্ত্রী হোক বরং, নরধবজকে দিয়ে ট্রাই করতে হবে । বাড়িতে বিসর্জন 
বই আছে না ? নিয়ে আয় ! দ্যাখ, রবিবাবুর চেয়ে আমি ভাল পারি কি না ! 
বুকে হাত বুলোতে বুলোতে মহারাজ পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে । মহিম দৌড়ে গিয়ে 
নাটকটি নিয়ে এল । মাঝখানের একটা পৃষ্ঠা খুলে মহারাজ বললেন, আমাদের এখানে অভিনয় হবে, 
কলকাতার লোক দেখতে যাবে । সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ত্রিপুরা কোনও অংশে 
কম নয় । এইখানটা শুনে দ্যাখ : সত্য 
কেন না বলিব ? আমি কি ডরাই সত্য 
বলিবারে ? আমারি এ কাজ । প্রতিমার 
মুখ ফিরায়ে দিয়েছি আমি | কী বলিতে 
চাও, বলো... 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বইটা হাত থেকে খসে পড়ে গেল আগে, তারপর দুলতে দুলতে মহারাজও ঝুপ করে মুখ থুবড়ে 
পড়লেন মাটিতে । 

মহিম ছুটে এসে দেখল, মহারাজের নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, ঠোঁটের পাশে ফেনা । 

মহারাজ ফিসফিস করে বললেন, বুক ফেটে যাচ্ছে । আমাকে শিগগির ত্রিপুরায় ফিরিয়ে নিয়ে 
চল, মহিম । নইলে আর বুঝি আমার ফেরা হবে না। 

সত্যিই আর ফেরা হল না। এরপর কয়েকদিন যমে-মানুষে টানাটানি চলল । পাঁচজন বিখ্যাত 
চিকিৎসক পালা করে বসে রইলেন তাঁর শিয়রের পাশে । কেউই আর ভরসা দিতে পারছেন না। 

মহারাজের গুরুতর পীড়ার সংবাদ শুনেও রবি আসতে পারলেন না। সেদিন অত বড় একটা 
কালীমূর্তি হ্যাঁচকা টানে তোলার জন্য তাঁব কোমরে চোট লেগে গেছে, তিনিও শয্যাশায়ী, সারা গায়ে 
ব্যথা । 

মহারাজ আচ্ছন্ন অবস্থায় রইলেন দিনের পর দিন | মাঝে মাঝে নিজের মনে কথা বলেন । তাঁর 
প্রথমা বানি ভানুমতীকে যেন চোখেব সামনে দেখতে পান, ডাকেন তাঁর নাম ধরে | রাধাকিশোরের 
কাছে খবর গেছে, তিনি এখনও এসে পৌঁছতে পারেননি, কুমার সমরেন্দ্র আগেই রওনা দিয়েছিলেন 
বলে এসে গেছেন । তিনি পিতাব পাশে বসে থাকেন | মহারাজ মাঝে মাঝে তার মাথায় হাত দিয়ে 
বিকারের ঘোরে বলেন, তোর মাকে কথা দিয়েছিলাম, তুই রাজা হবি । সিংহাসন ছেড়ে উঠবি না ! 


সতেরো দিন পর মহারাজের অবস্থার আবার খানিকটা পরিবর্তন হল। পুরো চোখ খুলে 
তাকালেন, নিশ্বাসও স্বাভাবিক । পাত্র-মিত্ররা উৎফুল্ল হয়ে ভাবল, মহারাজ তা হলে আবার সঙ্কট 
কাটিয়ে উঠবেন । কিন্তু সাহেব ডাক্তার বলে গেল, এই সময়টায় বেশি সাবধানে থাকবেন । যে 
কোনও মুহুর্তে বিপদ হতে পারে । 

অনেকগুলি বালিশে ঠেসান দিয়ে বসে মহারাজ ফলের রস খেলেন চুমুক দিয়ে । একটু তামাক 
খেতে চাইলেন । 

মহিমকে বললেন, হ্যা রে, আমি ত্রিপুরায় ফিরতে পারব না আর ? আমার জীবনে আমি অনেক 
সাধই মিটিয়েছি। বৃন্দাবন দর্শন করে এসেছি । দাঙ্গা-হাঙ্গামা দমন করে রাজ্যে শাস্তি এনেছি । 
পিতৃপুরুষের সিংহাসন কলঙ্কিত করিনি । আমি যে ফোটোগ্রাফগুলো তুলেছি, সেগুলো যত্ন করে 
রাখিস । মহিম, আমার ছোটরানি এখনও নেহাত বালিকা, দেখিস যেন তার অযত্ন না হয় । 

কথা বলতে বলতে থেমে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন মহিমের দিকে । তার দু চোখ 
দিযে জল গডাতে লাগল । একটু পরে তিনি আবার ধরা গলায় বললেন, শুধু দুটো অতৃপ্তি রয়ে গেল, 
যদি ত্রিপুরার মাটিতে শুয়ে শেষ নিশ্বাস ফেলতে পারতাম... আর, আর, সেই যে দাসীটি, কী যেন 
নাম, শুয়ে শুয়ে তার গান শুনতে চেয়েছিলাম, সে কিছুতেই রাজি হল না, আমি কী দোষ করেছি ? 
তোরা তাকে আনতে পারলি না 

মহিমের চোখে জল এসে গেল । তখনই সে ছুটে গেল অর্ধেন্দুশেখরের কাছে ।, 

এমারাল্ড থিয়েটার বন্ধ হয়ে গেছে। প্রায় সর্বস্বান্ত অবস্থায় অর্ধেন্দুশেখর আপাতত বেকার হয়ে 
বসে আছেন বাড়িতে । নয়নমণিকে দু তিনটে থিয়েটার থেকে ডাকাডাকি করলেও সে কোনওটিতেই 
যোগ দেয়নি এখনও পর্যন্ত । 

অর্ধেন্দুশেখরকে সঙ্গে নিয়ে মহিম এল নয়নমণির বাড়িতে । দুজনে মিলে তাকে বোঝাতে লাগল, 
টাকাপয়সা কিংবা জোর জবরদস্তির প্রশ্ন নয়, একজন মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা কি সে পূরণ করতে 
পারে না ? মুমূর্ষু অবস্থাতেও মহারাজ নয়নমণির কথা মনে রেখেছেন, তার গান শুনতে চেয়েছেন। 
অত বড় মানুষটা কাঁদছেন এ জন্য । 

এ বারে আর নয়নমণি না বলতে পারল না । একটা গরদের শাড়ি পরে সে ওদের সঙ্গে গিয়ে 
ঘোড়ার গাড়িতে উঠল । 

মহারাজের নিশ্বাস আবার ক্ষীণ হয়ে এসেছে । তবু নয়নমণিকে দেখে তাঁর মুখখানি যেন 


১৫১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সুতরাং বাল্যকাল থেকে সে যে রাধাকৃষ্ণের মূর্তিকে পুজো দিয়ে এসেছে, সেটাই বা ছাড়বে কেন ? 
আর ব্রাহ্মধর্মের মাধ্যমে সে তার স্বামীকে পেয়েছে । সুতরাং এ ধর্মকেও শ্রদ্ধা জানাবে । নিরাকারের 
ভজনা ও পৌত্তলিকতার এমন শাস্তিপূর্ণ সহাবস্থান আর কোথাও দেখতে পাওয়া যাবে কি না সন্দেহ 
আছে। 

ভরত এতদিন কোনও ধর্মেরই ধার ধারেনি | সে এখন পাক্কা সাহেবি পোশাক পরে অফিসে যায়, 
নইলে ম্যানেজার হিসেবে লোকে তাকে সমীহ করবে কেন ? ইংরেজ কিংবা দো-আঁশলা ফিরিঙ্গিরাই 
ব্যাঙ্কের ম্যানেজার হয়, দিশি লোকের এই পদ পাওয়া দুর্লভ ঘটনা । বাডিতেও লোকজন এলে ভরত 
পায়ে মোজা না দিয়ে কারুর সামনে বেরোয় না। মদ্যপানের প্রতি তার ঝোঁক না থাকলেও সে 
নৈশভোজনের সময় এক পাত্র শেরি পান করে । মহিলামণি যখন তন্ময়ভাবে ব্রহ্মসঙ্গীত গায়, সে 
দূরে বসে মাথা দোলায়, কিন্ত কখনও পরম ব্রন্ের প্রসঙ্গ উঠলে সে মৃদু হাসোর সঙ্গে বলে, ‘পঞ্চ 
ভূতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁদে", আমি ব্রহ্ম বিষয়ে এর বেশি কিছু জানি না। ভরত রাধাকৃষ্জের মূর্তির 
সামনেও কোনওদিন মাথা নত করেনি । 

কিন্তু সন্তানজন্মের রাতে কী যে হল তার, সে ঠাকুরঘরে শুয়ে থেকে বহুক্ষণ অশ্রবর্ষণ কবতে 
লাগল । হয়তো বাল্যস্মৃতি প্রবল আলোড়ন তুলেছিল তার বুকে । ত্রিপুরার রাজবাড়িতে সে 
রাধাকৃষ্ণের নিত্য পূজা দেখেছে, রাসলীলা দেখেছে, পদাবলী কীর্তন শুনেছে, সেই সব স্মৃতি ফিরে 
এসেছে অকস্মাৎ । রক্তের উত্তরাধিকার সে অস্বীকার করতে পারে না। তার সন্তান তার মধ্যে 
জাগিয়ে দিয়েছে বংশপরম্পরাবোধ । 

পরদিন থেকে ভরত রীতিমতন আস্তিক হয়ে গেল । সকালবেলা ঘুম থেকে উঠে সে ঠাকুরঘরে 
প্রণাম না সেরে জলপান করে না। 

কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল মহিলামণি । শিশুটি এখন আর শুধু কাঁদে না, হাসতেও 
শিখেছে । দু চামচ অতি স্বচ্ছ সমুদ্রের জলের মতন তার টলটলে দুটি চোখ, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সে 
চতুদিক দেখে আর হঠাৎ হঠাৎ ফিক করে হেসে দেয় । ভরত ভাবে, এইটুকু অবোধ শিশু পৃথিবীর 
কী দেখে এমন আনন্দ পাচ্ছে? অথবা ওর মনে পড়ছে গত জন্মের কথা ? প্রতিদিন এই শিশুর 
পরিবর্তন গভীর মনোযোগের সঙ্গে লক্ষ করে ভরত । ক্রমশ এর নাক, চোখ, কপাল, ওষ্ঠ স্পষ্ট হচ্ছে, 
মুখের সেই রক্তাভ ভাবটা কেটে যাচ্ছে । তবু পুতুলের রূপ থেকে মানুষ হয়ে উঠতে যেন এখনও 
অনেক দেরি । ভরত দেখেছে গরুর যখন বাচ্চা হয়, বাছুরটা খানিকবাদেই লাফালাফি শুরু করে । 
ছাগলছানাগুলো জন্মের একদিন পরেই এদিক ওদিক ছুটে যায় । আর মানুষের বাচ্চার স্বাবলম্বী হয়ে 
উঠতে এত সময় লাগে ! দু মাস হয়ে গেল, এখনও তাদের ছেলেটিকে চিত করে মাটিতে শুইয়ে 
রাখলে অসহায় কচ্ছপের মতন হাত-পা ছোড়ে, নিজে নিজে উপুড় হতেও পারে না। 

প্রতিবেশিনীরা এসে বলে ছেলেটির চোখ দুটি অবিকল মায়ের মতন, ঠোঁটও মায়ের মতন, কিন্তু 
থুতনির কাছটায় বাবার সঙ্গে খুব মিল । ভরত কিছুই বুঝতে পারে না। তার ব্যাঙ্কের ক্যাশবাবু 
একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিয়মিত পুজোআচ্চা করেন, তিনি একদিন দেখতে এসে বললেন, এ তো 
দেখছি মায়ের মুখ পেয়েছে, মাতৃমুখী সন্তান সুখী হয়, তবে এর কপাল বাবার মতন, ললাটে রাজটিকা 
একেবারে স্পষ্ট । 

এ কথাটা শুনে ভরত চমকে উঠেছিল । কিন্তু ক্যাশবাবু পর মুহুর্তেই বললেন, এ ছেলে ভবিষ্যতে 
নির্ঘাত জজ কিংবা ম্যাজিস্ট্রেট হবে । তখন ভরতের হাসি পেয়েছিল । এ যুগে জজ-ম্যাজিস্টরেটরাই 
রাজা ! 

ভরত নিজে যদিও কোনও মিল খুঁজে পায় না। কিন্তু অন্য কেউ যখন তার পুত্রের কোনও 
অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে পিতার মিল খুঁজে পায়, তখন তা শুনে সে গুপ্তসুখ অনুভব করে । 

মহিলামণি যখন দোতলার বারান্দায় বসে ছেলেকে স্তন্যপান করায় তখন ভরত মুগ্ধভাবে তাকিয়ে 
থাকে । সে ভাবে, তাকে কি কেউ কখনও অমনভাবে কোলে শুইয়ে বুকের দুধ খাইয়েছে ? তার 
জননী তো তাকে জন্ম দিয়েই বিদায় নিয়েছে, তবু সে বেঁচে থাকল কী করে ? কোনও রমণীর কোলে 


১৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মাথা রাখার স্মৃতি তার নেই । 

একদিন শেষ বিকেলের পড়ন্ত আলোয় মহিলামণিকে সেই অবস্থায় দেখে দারুণ চমকে উঠল 
ভরত । যেন অবিকল ভূমিসৃতা ! ঠিক ভূমিকম্পেরই মতন কেঁপে উঠল ভরতের বুক । তার স্ত্রীর 
মুখের একটা পাশের সঙ্গে ভূমিসৃতার মুখের কিছুটা আদল আছে ঠিকই । কিন্তু এতখানি মিল মনে 
হয়নি কখনও ! অথচ, বুকের জামা খোলা, একটি স্তনে সন্তানের মুখ, জননী মুখ নিচু করে চেয়ে 
আছে সন্তানের দিকে, এই ভঙ্গিতে ভূমিসৃতাকে তো কখনও দেখেনি ভরত, তবু কেন এমন মনে 
হল ? দু তিন বার চোখ ফিরিয়ে নিয়ে আবার চাইতেও সে ঘোর ভাঙল না, ভরত তখন সরে গেল 
সে জায়গা থেকে । 

বিয়ের পর একাধিকবার স্ত্রীর কাছে ভূমিসূতার বৃত্তান্ত বলবে বলবে ভেবেও শেষ পর্যন্ত বলতে 
পারেনি ভরত । বলে ফেলতে পারলে ভরত অনেকখানি ভার মুক্ত হত । কিন্ত বলা উচিত কি না 
সে সম্পর্কে মনস্থির করতে পারেনি । চিরতরে হারিয়ে গেছে ভূমিসৃতা, জীবনের সে একটি লুপ্ত 
অধ্যায়, তার স্মৃতি আর জাগিয়ে রেখে কী হবে ? মনে পড়লেই বরং অপরাধ বোধ জাগে । এমন 
সুখের দিনে কেন হানা দেবে সেই মুখ ? মহিলামণিকে বলতে হবে, মাথার চুল যেন সে ঘুরিয়ে বুকের 
ওপর না আনে । 

ঘুমন্ত সন্তানের মুখের দিকে অনেকক্ষণ অপলকভাবে তাকিয়ে থাকে ভরত ৷ শুধু কি মায়ের 
সঙ্গেই মুখের মিল এই শিশুর, নাকি ভূমিসৃতা নানী এক ভাগ্যহীনা রমণীরও কোনও ছাপ রয়েছে ? 

মহিলামণি ছেলেকে সোনা সোনা বলে ডাকে । কিন্তু তার তো একটা পোশাকি নামও দিতে 
হবে । মহিলামণি স্বামীকে বলেছে, আপনাদেব আসামে পুরুষদের কেমন নাম হয়, আমি তো জানি 
না। আপনি সেইরকম একটি নাম দিন । 

ভরত চুপ করে থাকে । এখানে সবাই জানে, ভরত এসেছে আসাম রাজ্য থেকে । তবে ভরতের 
জন্মদাত্রী ছিলেন আসামের রমণী, এ ছাড়া আসামের সঙ্গে ভরতের কোনও সম্পর্কই নেই, কোনওদিন 
সে সেখানে যায়নি | ত্রিপুরা থেকেও তাকে প্রাণ নিয়ে পালাতে হয়েছে। বাংলা থেকেও সে 
একহিসেবে বিতাড়িত । শশিভূষণ বলেছিলেন, তিনি আর কোনওদিন ভরতের মুখ দেখতে চান 
না। শেষ পর্যন্ত এই ওডিশাতে এসেই সে প্রতিষ্ঠা পেয়েছে । এখানেই সে কাটিয়ে দেবে বাকি 
জীবন । তার সন্তান হবে ওড়িশারই মানুষ | 

অনেক ভেবেচিন্তে ছেলের নাম রাখা হল জগৎপতি । জগন্নাথ রাখাই প্রায় স্থির হয়ে গিয়েছিল, 
কিন্তু এই নামে এখানে এত মানুষ আছে যে রাস্তায় দাঁড়িয়ে জগন্নাথ বলে ডাকলে একসঙ্গে 
চার-পাঁচজন মানুষ সাড়া দেবে । জগৎপতি আর জগন্নাথের অর্থ একই । কলেজে পড়ার সময় 
ভরত নিজের পদবি লিখিয়েছিল সিংহ, এখন থেকে সে সিং হয়ে যাবে, ভারতের বহু রাজ্যের 
মানুষেরই সিং পদবি হয় , তার পুত্র হয়ে যাবে সিংদেও । জগৎপতি সিংদেও, চমৎকার ! 

আগে ব্যাঙ্কের সব কাজকর্ম চুকিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভরতের দেরি হত । এখন সে পাঁচটা 
বাজতে না বাজতে ঝাঁপ বন্ধ করে ছুটে আসে । অফিসের কাজের মধ্যে মধ্যেও স্ত্রী ও পুত্রের মুখ 
মনে পড়ে শতবার । বাড়ি তাকে টানে । কটক শহরে গান বাজনা থিয়েটারের একটা সাংস্কৃতিক 
জীবন ছিল, পুরীতে সেরকম কিছু নেই। ভরত তার জন্য অভাবও বোধ করে না। মাঝে মাঝে 
সমুদ্রের সামনে বেলাভূমিতে সন্ধে থেকে অনেক রাত পর্যন্ত ছেলেকে কোলে নিয়ে সে বেড়ায়, ছেলে 
এখন কিছু কিছু শব্দ উচ্চারণ করতে শিখেছে, কিন্তু তার কোনও মানে বোঝা যায় না, ভরত সেইরকম 
অর্থহীন ভাষাতেই ছেলের সঙ্গে গল্প করে । 

বাড়ি ফিরে ভরত ছেলেকে তার মায়ের কোলে দিয়ে বলে, আমার জীবনটা ভরে গেছে মণি । 
আমি আর কিছুই চাই না । 

জগৎপতির যখন দেড় বছর বয়েস, সেই সময় কটক থেকে খবর এল যে মহিলামণির বাবা খুব 
অসুস্থ, তিনি একবার নাতির মুখ দেখতে চান । 

মহিলামণির বাপের বাড়ির লোকেরা তার বিবাহ নিমরাজি অবস্থায় মেনে নিয়েছিল । বিধবাবিৰাহ 


১৫৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এবং ব্রাহ্মধর্ম নেওয়ার জন্য অন্য আত্মীয়স্বজনরা রুষ্ট হয়েছিল, তাই বিয়ের পর এদের সঙ্গে সহজ 
স্বাভাবিক সম্পর্ক রক্ষা করা হয়নি । মহিলামণির দুই দাদা অবশ্য এর মধ্যে একাধিকবার এসে দেখা 
করে গেছে, জগৎপতির অন্নপ্রাশনের সময় কটক থেকে অনেক উপহার সামগ্রীও এসেছিল । 
মহিলামণির এক মাসি পুরীতেই থাকেন, সে বাড়ির সঙ্গেও আসা-যাওয়া আছে । অথাৎ মহিলামণির 
বাপের বাড়ির দিক থেকে সম্পর্কটা না-গ্রহণ, না-বর্জনের মতন । 

বাবার-অসুখের সংবাদ ও আমন্ত্রণ পেয়ে মহিলামণি কটকে যাওয়ার জন্য ব্যগ্র হল। স্ত্রী ও পুত্রকে 
ভরসা করে অন্য কারুর সঙ্গে পাঠানো যায় না । ভরতকে সঙ্গে যেতে হয়। কিন্তু এজেন্টের অনুমতি 
ছাড়া ভরতের পক্ষে হুট করে পুরী ছেড়ে যাওয়া সম্ভব নয় । ভরত হেড অফিসে অনুমতি চেয়ে তার 

| 

এখানে কাজের দায়ত্ব দিয়ে যাওয়ার মতন বিশ্বস্ত লোকেরও খুব অভাব | বিশেষত ভাগ্যধর মিশ্র 
নামে অধীনস্থ একজন কর্মচারী আড়ালে শত্রুতা শুরু করেছে কিছুদিন ধরে। যাদের নিয়ে সে 
ভরতের বিরুদ্ধে ঘোঁট পাকায়, তাদেরই দু-একজন ভরতকে সে কথা জানিয়ে দিয়েছে। ভাগ্যধর 
লোকটি শক্তিশালী, সুতীক্ষ বুদ্ধিসম্পন্ন, কথার জাল বিস্তার করে মানুষকে বশীভূত করতে পারে, 
অনেক বিষয়ে খোঁজখবর রাখে | কিন্তু ব্যাঙ্কের চাকরির পক্ষে সে অযোগ্য । ভরত লক্ষ করেছে, 
অনেক মানুষই জগৎসংসারে সঠিক ভূমিকাটি পায় না বলে নিশ্প্রভ হয়ে থাকে । জলদস্যুদের সদরি 
হলে যে-ব্যক্তিটি প্রভূত উন্নতি করতে পারত, সওদাগরি অফিসের কেরানি হিসেবে সে একেবারে 
ব্যর্থ । যার হওযা উচিত ছিল যাত্রাদলের অভিনেতা, ধনী বাড়ির রান্নাঘরের পাচক হিসেবে তাকে 
মানাবে কেন ? উকিল হিসেবে যে সার্থক হতে পারত, ইস্কুল মাস্টার হিসেবে সে বিরক্তিকর । 

ভাগ্যধরের হওয়া উচিত ছিল কোনও জমিদারির নায়েব । সে জমিদার আর প্রজা, এই দু 
পক্ষকেই ঘোল খাইয়ে রাখতে পারত | তার এক প্রতিপত্তিশালী কাকার সুত্রে সে এই ব্যাঙ্কের চাকরি 
জোগাড় করেছে। সে ইংরিজি প্রায় কিছুই জানে না, ভাষা শিক্ষার ব্যাপারে তার আগ্রহও নেই । 
অঙ্কের ব্যাপারেও সে অমনোযোগী, কিন্তু নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার মতন 
ব্যক্তিত্বের অধিকারী । ব্যাঙ্কের অন্যান্য কর্মচারীরা ভাগ্যধরকে ভয় পায় । ভরতের প্রতি তার যেন 
জাতক্রোধ আছে। সামনাসামনি মিষ্টি ব্যবহার করলেও আড়ালে কটুকাটব্য করে । ভরত দু' একবার 
তার গুরুতর ভুল ধরে ফেলেছে । সে জন্য সে ভাগ্যধরকে বরখাস্ত করতে পারত, সে অধিকার তার 
আছে, কিন্তু এই বাজারে কারুর চাকরি খেতে চায় না সে। তা ছাড়া সত্যি কথা বলতে কী, 
ভাগ্যধরকে সে নিজেও একটু একটু ভয় পায় । 

ভরতের আশঙ্কা হল, তার অনুপস্থিতিতে ভাগ্যধর একটা বড় রকমের গোলমাল পাকাতে পারে । 
সহকারী ম্যানেজার দীনবন্ধু পটনায়ক অতি মৃদু স্বভাবের মানুষ । ভাগ্যধরকে যেমন নায়েব হিসেবে 
মানাত, তেমনই দীনবন্ধুর হওয়া উচিত ছিল কোনও পাহাড়ের গুহায় নির্জন সাধক । ভাগ্যধর ধমক 
ধামক দিয়ে দীনবন্ধুকে দিয়ে যে-কোনও কাজ করাতে পারে । টাকাপয়সার যদি তছরূপ হয়, ভাগ্যধর 
কৌশলে হয়তো সে দায়িত্ব ভরতের ঘাড়েই ফেলে দেবে । ভরতের নিজস্ব কোনও সম্পত্তিই নেই, 
সঞ্চয়ও নেই, সে দায় সে মেটাবে কীভাবে ? অথচ, ছুটি নিতে হলে, ব্যাঙ্কের কাজ যাতে সুষ্ঠুভাবে 
চলে সে ব্যবস্থা তারই করে যাওয়া উচিত । 
ভাগ্যধরকে ডেকে বসাল নিজের কামরায় । ভাগ্যধর ছ' ফিটের ওপর লম্বা, জোয়ান পুরুষ, মাথায় 
ঝাঁকড়া চুল। অনবরত পান খায় কলে তার ঠোঁট সব সময় লাল, কশের পাশ দিয়ে একটু একটু রস 
গড়ায় । কথা বলার সময় সে সোজাসুজি, মর্মভেদী দৃষ্টিতে তাকিয়ে থাকে | ভরতের আবার মনে 
হল, ভাগ্যধর যদি হত কোনও জমিদারির নায়েব, আর সে হত প্রজা, তা হলে এরকম নায়েবের 
সামনে সে সব সময় তটস্থ হয়ে থাকত । 

ভরত বলল, ভাগ্যধরবাবু, আপনাকে আমি একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করব, আপনি 
সোজাসুজি উত্তর দেবেন । 


১৫৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভাগ্যধর বলল, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না । 

ভরত বলল, তা ঠিক। সেইজন্যই আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি । আপনার প্রতি 
কি আমি কখনও কোনও অন্যায় ব্যবহার করেছি ? আপনার প্রতি কোনও অবিচার করা হয়েছে? 
আপনি আমাকে পছন্দ করেন না তা জানি । কেন ? আমার চরিত্রে কোনও দোষ আছে? 

ভাগ্যধর বলল, না । আপনি সচ্চরিত্রের মানুষ, বিনয়ী, ভদ্র । এসব তো স্বীকার করতেই হবে | 

ভরত বলল, আপনি আমাকে পছন্দ করেন না, একথাও তো ঠিক ? 

ভাগাধর বলল, তা ঠিক। 

ভাগ্যধর একট্রক্ষণ ভরতের মুখের দিকে তাকিয়ে রইল । তারপর মৃদু হেসে বলল, অনেকগুলি 
কারণ দেখানো যায় । এককথায় উত্তর দেব ? 

বলল, তাই দিন । 

ভাগ্যধর সঙ্গে সঙ্গে একটা তীরের মতন উত্তর ছুঁড়ে দিল, কারণ আপনি বাঙালি ! 

ভরত দারুণ চমকে খানিকটা পিছিয়ে এল । আর যাই হোক, এরকম উত্তর সে আশা করেনি । 

অস্ফুট স্বরে সে বলল, বাঙালি ? কিন্তু আমাব তো জন্ম আসামে । 

ভাগ্যধর বলল, তা হোক । আপনি কলকাতায় লেখাপড়া শিখেছেন, সেখানে বাঙালি বনে 
গেছেন। আমাদের ওডিশার ছেলেরাও কলকাতায় লেখাপড়া শিখতে গিয়ে বাঙালি সাজে । 
বাপ-ঠাকুবদাব ধর্ম ছেড়ে ব্রেহ্ম হয, বাংলা গান করে, বাডিতে বাংলা পত্রিকা রাখে । 

আমি ওডিশার মেয়ে বিয়ে কবেছি, ওডিয়া ভাষা জানি, ওড়িয়া পত্রিকাও পড়ি, তবু আমি 

_ দেখুন মশাই । কযলা যেমন শতবার ধুলেও তার কালো রং ঘোচে না, তেমনই বাঙালিরা 
যেখানেই থাকুক, আর যে মেয়েই বিয়ে করুক, তাদের বাঙালিত্ব ঘোচে না । 

তাই ? কিন্তু শুধু বাঙালি হওয়াটাই এত দোষের কেন ? 

বাঙালিদের জন্যই তো আজ ওড়িশার এই দুর্দশা । 

ঠিক বুঝলাম না । 

_ আপনি বাঙালি-ভাবে চিন্তা করেন, তাই বোঝেন না । আমাদের কী আছে এখন ' ওড়িয়া 
নামে কোনও জাত আছে, না ওড়িশা নামে কোনও রাজ্য আছে ? আমাদের সম্বলপুর জেলা জোড়া 
আছে মধাপ্রদেশের সঙ্গে । গঞ্জাম জেলাটা একবার গেল মধ্যপ্রদেশে, একবার গেল মাদ্রাজে । বাকি 
ওড়িশা গ্রাস করে নিল বাংলা । বাংলার সরকার বাংলার উন্নতিব জন্য যত চিন্তা করে, ওড়িশাকে 
নিয়ে মাথাই ঘামায় না । আমরা পড়ে আছি অন্ধকারে | 

__ভাগ্যধরবাবু, ওড়িশা টুকরো টুকরো হয়ে আছে তা জানি । কিন্তু তা কি বাঙালিরা করেছে ? 

--না, তা করেনি । 

_ তবে বাঙালিদের দোষ দিচ্ছেন কেন ? ওড়িশাকে টুকরো টুকরো করেছে ইংরেজ সরকার । 
তারা ছুতো দেয়, শাসন কাজের সুবিধের জন্য । আপনারা প্রতিবাদ করতে পারেননি ? এখনও 
আপনারা সম্বলপুর, গঞ্জাম ছিনিয়ে আনাব জন্য... 

_ কার বিরুদ্ধে প্রতিবাদ করব ? ইংরেজ সরকারের বিরুদ্ধে ? তা আবার হয় নাকি ? ইংরেজরা 
যুদ্ধে জয় করে নিয়েছে ওড়িশা, এখন তারা রাজা, এখন তারা ইচ্ছেমতন এদেশটাকে যেমন খুশি ভাগ 
করবে, এতে আমাদের বলার কী আছে? নিরস্ত্র প্রজা কখনও রাজার বিরুদ্ধে কোনও প্রতিবাদ 
জানাতে পারে? 

__এ তো ভারী অদ্ভুত কথা । তবে বাঙালিদের ওপর আপনাদের রাগ কেন ? 

__ তার কারণ, ইংরেজ সরকার ওড়িশাকে ছিন্নভিন্ন করে অন্ধকারে ঠেলে রেখেছে, আর বাঙালিরা 
তার সুযোগ নিয়েছে । আপনাদের বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত আর এখানে সুযস্তি আইন, সেই 
সুযোগে একটার পর একটা জমিদারি কিনে নিচ্ছে বাঙালিরা । ডাক্তার-মোক্তার, মাস্টার-ব্যারিস্টার 


সব বাঙালি । 
১৫৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


_ এ তো প্রতিযোগিতার ব্যাপার । যোগ্যতার ব্যাপার । শুধু বাঙালি হলেই কি কেউ কাজ 
পায়? 

_ প্রতিযোগিতা আবার কী মশাই £ আপনাদের ওখানে ইন্কুল-কলেজ খুলেছে, আপনারা দু পাতা 
ইংরিজি বেশি পড়েছেন । সেটাই যোগ্যতা হয়ে গেল ? আপনি ম্যানেজারের চেয়ারে বসেছেন, আমি 
কেন টেবিলের এদিকে বসে থাকব ? আপনি আমার সঙ্গে পাঞ্জা লড়ে জিততে পারবেন ? 

ভরতেব হঠাৎ হাসি পেয়ে গেল । পাঞ্জা লড়ে জেতাটাই যে ব্যাঙ্কের ম্যানেজার হওয়ার প্রকৃষ্ট 
উপায়, এমন কথা কে কবে শুনেছে ! 

ভাগ্যধর প্রায় ধমক দেবার সুরে বলল, হাসছেন কেন ? খানিকটা ইংরেজি বিদ্যা ছাড়া জীবনে 

ভরত বলল, তা হয়তো ঠিক | কিন্তু ভাগ্যধরবাবু, আমি যদি আজ পদত্যাগ করি, কিংবা কম্পানি 
আমাকে সরিয়ে দেয়, তা হলেও কি আপনি এখানকার ম্যানেজার হতে পারবেন ? দীনবন্ধুবাবুর দাবিই 
বেশি । 

ভাগ্যধর অল্লানবদনে বলল, দীনবন্ধুকে আমি ল্যাং মেরে ফেলে দেব ! 

অৰ্থত শুধু বাঙালি নয়, একজন ওড়িয়াও যদি আপনার মাথার ওপর থাকে, তাকেও আপনি 
সরিয়ে দিতে চান । কিন্ত শুধু ল্যাং মেরে কি ম্যানেজার হওয়া যায় ? ইংরিজিতে চিঠিপত্র লিখতে 
হবেষে! 

__তলার কর্মচাবীবা লিখবে, আমি সই মারব ! 

_ভাল করে হিসেবপত্র বোঝার ব্যাপার আছে । 

_দীনবন্ধুর মতন কেউ তা বুঝবে ! 

_-আপনি কিছু কাজ না করেও ম্যানেজার হতে চান ? 

-_অনেক বাঙালিকে আমি দেখেছি, কিছুই কাজ করে না । শুধু ডিগ্রির জোরে আমাদের মাথার 
ওপর লাঠি ঘোবায় । 

ভাগ্যধর যতবার বাঙালি শব্দটা উচ্চারণ করছে, ততবারই যেন দাঁতে দাঁত ঘষছে। বাঙালি 
বিদ্বেষের পরিচয় আগেও পেয়েছে ভবত | কটকে থাকার সময় ফকিরমোহনবাবুর কাছেও শুনেছে 
শিক্ষাক্ষেত্রে ওডিয়াদের ক্ষোভের কারণ । কিন্তু ভাগ্যধরের মতন এমন তীব্র ও উগ্র ভাব আর কারুর 
মধ্যে সে দেখেনি । ওড়িশার মানুষ সাধারণত বিনীত ও নম্ত্র হয়, ভাগ্যধরের মধ্যে সে সবের 
নামগন্ধও নেই । 

তার মনে পড়ল, পটনায় খোদাবক্স নামে এক পুলিশ অফিসার তাকে বলেছিল, হিন্দু-মুসলমানের 
মধ্যে বিচ্ছেদ কীভাবে বাডছে । এখন সে বুঝল, শুধু হিন্দু-মুসলমান নয়, বিভিন্ন ভাষাভাষী মানুষের 
মধ্যেও বিভেদ ঘটিয়ে দেওয়া ইংরেজদের নীতি | ওডিশার খানিকটা অংশ কেটেকুটে বাংলার সঙ্গে 
জুড়ে দেওয়ায় বাঙালি আর ওড়িয়াদের মধ্যে তিক্ততা বাড়তেই থাকবে । এটাই ইংরেজদের 
অভিপ্রায়, রাজ্য শাসনেব এই ভেদনীতি বুঝতে পারলেও সাধারণ মানুষ সুযোগসন্ধ'নী হবেই । 
আসামও একসময় বাংলার সঙ্গে যুক্ত ছিল, কুড়ি-বাইশ বছর আগে পৃথক হয়ে গেছে। এখন আবার 
শোনা যাচ্ছে টট্টগ্রাম বন্দরটাকে আসামকে দিয়ে দেওয়া হবে, তা যদি হয় তা হলে আসামের 
মানুষদের সঙ্গে বাঙালিদের ঝগড়া লেগে যাবে । 

ভরত বলল, ভাগ্যধরবাবু, আপনার সঙ্গে কথা বলে বেশ ভাল লাগল । এমন অকপট, স্পষ্টভাবে 
কেউ মনের কথা খুলে বলে না। বাঙালি বলে আপনি আমাকে সহ্য করতে পারেন না। বেশ! 
এবার একটা প্রশ্নের জবাব দিন তো। আপনি যদি বাঙালি হতেন এবং এরকম একটি ব্যাঙ্কের 
ম্যানেজার হতেন, তা হলে কি একজন কর্মচারীর ঈষরি কথা শুনে চাকরি ছেড়ে দিতেন ? 

ভাগ্যধর বলল, না । অবশ্যই না। 

ভরত বলল, আমিও চাকরি ছাড়ছি না। সুতরাং আপনি চেষ্টা করে যাবেন কী করে আমাকে 
চেয়ার থেকে সরানো যায়, আমিও চেষ্টা করে যাব এই চেয়ার আঁকড়ে ধরে থাকার । আপনি 


১৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শুনেছেন নিশ্চয়ই, আমি ছুটি নিতে যাচ্ছি। কাল কটকে আর একটা তার পাঠিয়ে জানাব, আমার 
অনুপস্থিতিতে সমস্ত কাজের ভার থাকবে দীনবন্ধুবাবু এবং আপনার ওপর । কোনও গোলযোগ হলে 
সে দায়িত্ব আপনাদের দুজনকেই বহন করতে হবে । আমি ফিরে এলে পাইপয়সার হিসেব পর্যন্ত 
আমাকে বুঝিয়ে দেবেন । 

ভাগ্যধর বলল, ন্যায্য প্রস্তাব । সিংহবাবু, আমি প্রথমেই বলেছি, মানুষ হিসেবে আপনি খারাপ 
নন, আমার নামে হেড অফিসে এ পর্যস্ত কোনও অভিযোগ পাঠাননি, ব্যক্তিগতভাবে আপনার ওপর 
আমার কোনও রাগ নেই । 

ভরত হেসে বলল, আমি কটক থেকে ফিরে আসি, তারপর একদিন আপনার সঙ্গে পাঞ্জা লড়ে 
দেখতে হবে। 

তিনদিন পর ভরত স্ত্রী-পুত্রকে নিয়ে কটক যাত্রা করল । 

পুরী পর্যন্ত লাইন পাতা হয়নি, ট্রেন ধরতে হবে খুদাঁ রোডে, সে পর্যন্ত যেতে হবে পাক্কিতে । 
শীত পড়েছে বেজায় ৷ তাই তীর্থযাত্রীর সংখ্যা ইদানীং খুব কম। পথের খানিকটা অংশ খুব 
নির্জন । অরণ্প্রায়, কখনও সখনও সেখানে ডাকাতের উপদ্রবের কথা শোনা যায় । তাই দুজন 
সশস্ত্র পাহারাদারও সঙ্গে নেওয়া হল । 

চার বেহারার পাক্ষিতে ভরত আর মহিলামণি বসেছে মুখোমুখি । শিশু পুত্রটি একবার বাবার 
কোলে একবার মায়ের কোলে যাচ্ছে । দুটো চারটে শব্দ সে এখন উচ্চারণ করতে পারে, সেই 
যৎকিঞ্চিৎ শব্দভাণ্ডাব দিযেই সে পৃথিবীর যাবতীয় বিষয়ে কৌতূহল প্রকাশ করে । ছেলেকে সুন্দর 
কবে সাজিয়েছে মহিলামণি । গাযে একটা লাল মখমলের জামা, মাথায় সাদা উলের টুপি, পায়ে সাদা 
মোজা, দু হাতে দুটি সোনার বালা । মহিলামণির মাথায় এখন ঘোমটা নেই, চুড়ো করে বাঁধা চুলে 
ফুল গোঁজা, শীতের মিষ্টি রোদে ঝলমল কবছে তার ফর্সা মুখ । 

দুজনে গল্প করতে কবতে যাচ্ছে, বিকেলের আগেই রেল স্টেশনে পৌঁছে যাবার কথা । এরই 
মধ্যে একটি ভয়ঙ্কর কাণ্ড হল । 

হঠাৎ পাক্ষি বাহকরা আর্ত চিৎকার করে উঠতেই ভরত ভাবল বুঝি তারা কোনও হিংস্র জানোয়ার 
দেখেছে । মুখ বাড়িয়ে সে দেখতে যেতেই পাক্ষিটা আছড়ে পড়ে গেল মাটিতে, শোনা গেল ঠকাঠক 
লাঠির শব্দ । কোনওক্রমে পাক্কি থেকে বেরিয়ে এসে ভরত দেখল পাক্কি বাহকরা জঙ্গলের মধ্যে ছুটে 
পালাচ্ছে, তিনজন ভীষণকায় লোক ঘিরে দাঁড়িয়েছে পান্তি । তাদের মধ্যে একজন একটা তলোয়ার 
ভরতের বুকে ঠেকিয়ে বলল, চুপ করে দাঁড়া, চ্যাচালে তোর গদনি যাবে । 

দিনেদুপুরে ডাকাতি ! ভরত যেন বিশ্বাসই করতে পারছে না। পাক্কিবাহকরা মারামারি করতে 
জানে না, সেটা তাদেব কাজের শর্তও নয় । অস্ত্রধারী পাইক দুজনের মধ্যে একজনের পাত্তা নেই, 
অন্যজন মাটিতে পড়ে ছটফট করছে । ভরত একবার ভাবল, এ কি ভাগ্যধরের কাজ, সে-ই ডাকাত 
লেলিয়ে দিয়েছে ? এইভাবে সে ভরতকে পর্যুদস্ত করতে চায় ? বিশ্বাস করা শক্ত, তবু মনে হয় । 

ভরত ফ্যাকাসে গলাঘ বলল, আমাদের প্রাণে মেরো না । যা আছে সব নিয়ে যাও । 

একজন দস্যু কর্কশ গলায় মহিলামণিকে বাইরে এসে দাঁড়াতে বলল । 

মহিলামণি এক হাতে ছেলেকে বুকে চেপে ধরে অন্য হাতে খুলতে লাগল শরীরের গহনা । দস্যুরা 
পোঁটলা-পুটলি সব নিল, মহিলামণির অলঙ্কার নিল, শিশুর হাত থেকে বালা দুটি খুলে নিতেও ছাড়ল 
না। শিশুটি এতক্ষণ কিছু বোঝেনি, এবার সে কেঁদে উঠল । 

দস্যুরা শুধু অর্থ অলঙ্কার লুট করতেই আসেনি । একজন মহিলামণির বুক থেকে সবলে 
শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুড়ে দিল ঝোপের মধ্যে । অন্য একজন মহিলামণির এক হাত চেপে ধরে 
হ্ঠাচকা টান মারল । 

ভরত যেন পাথর হয়ে গেল । চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে তার সাময়িক সুখের সংসার । 
ঈশ্বর তাকে দয়া করে যা দিয়েছিলেন তাও তার ভাগ্যে সইল না। তার জীবনে এরকম বিপদ আসে 
বারবার । আর কারুর জীবনে তো এমন ঘটে না, শুধু তার জীবনটাই বিড়দ্বিত | এবারের বিপদটাই 


১৫৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চরম, এরপর আর তার বেঁচে থাকার কী মানে হয় ? 

মহিলামণি আকুল আর্তনাদ করতে করতে তাকাচ্ছে ভরতের দিকে, দুজন দস্যু তাকে মাটিতে 
মক নাল ঢাতে লাগল | হঠাৎ ভরতের শরীরে যেন আবার প্রাণ ফিরে এল । সে লাফিয়ে 

| 

যে দস্যুটি ভরতের বুকে তলোয়ার ছুইয়ে ছিল, সে একটু পিছিয়ে গেছে, যদিও তলোয়ার তুলে 
আছে? ভরত প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়ল তার ওপর, লোকটিকে মাটিতে ফেলে দিয়ে 
তলোয়ারটি কেড়ে নিতে সমর্থ হল । এখন যেন ভরতের শরীরে অসুরের শক্তি । সে তলোয়ার 
উচিয়ে বলল, হারামজাদারা, ছাড় ওকে, আজ তোরা মরবি ! 

ভরত কোনওদিন অসিচালনা শিক্ষা করেনি । শারীরিকভাবে লড়াই করার প্রবৃত্তিই তার হয়নি 
কখনও | কিন্তু এই মুহুর্তে তার ওপরে যেন মন্ত্রশক্তি ভর করেছে। সে একা তিন ডাকাতকে 
প্রতিহত করে যেতে লাগল, তার শরীরে কোনও আঘাত লাগছে কি না সে সম্পর্কে কোনও জুক্ষেপও 
করছে না। তার একটাই শপথ, স্ত্রী ও পুত্রকে রক্ষা করতে না পারলে সে আগে প্রাণ বিসর্জন 
দেবে । প্রত্যেকটি আঘাতের সঙ্গে সে এত জোরে চিৎকার করছে যে জীবনে সে কখনও তত উচ্চে 
গলা তোলেনি । 

যতই পরাক্রম দেখাক ভরত, তার একার পক্ষে শেষ রক্ষা করা সম্ভব হত না, ডাকাতেরা অত্যন্ত 
বলশালী এবং হিংস্র । সৌভাগ্যক্রমে একটু পরেই আরও দুটি পাক্ষি সেখানে এসে পৌঁছল, তাদের 
সঙ্গে সশস্ত্র প্রহরী রয়েছে, তাদের দেখে ডাকাতরা রণে ভঙ্গ দিয়ে ছুটে পালাল । ভরত তবু তাদের 
তাড়া করে গেল কিছু দূর । তারপর পেছন ফিরে যেই দেখল বিপদ কেটে গেছে, তখনই সে মুছিত 
হয়ে পড়ে গেল মাটিতে । 

অন্য যাত্রীদের সহায়তায় রেল স্টেশনে পৌঁছতে আর কোনও অসুবিধা হল না । 

এই ঘটনার পর ভরত উপলব্ধি করল, সংসারে নিরবচ্ছিন্ন সুখ বলে কিছু নেই। প্রেমময়ী স্ত্রী 
কিংবা স্বাস্থ্যবান সুন্দর সন্তান পেলেও মনের মতন জীবন কাটানো সম্ভব নয়। সবসময় বিপদের 
জন্য সতর্ক থাকতে হয় । তাকে লড়াই করতে হবে । ভাগ্যধরের মতন মানুষই হোক আর পথের 
মধ্যে দস্যুদলই হোক, যে-কোন্ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি না রাখলে পায়ের 
তলার চোরাবালির মতন দুভগ্যি তাকে টেনে নেবে । ভরত ঠিক করল, কটকে গিয়ে সে ব্যাক্কের 
ম্যানেজার হিসেবে নিজের কাছে বন্দুক রাখার আবেদন জানাবে । 

কিন্তু পরবর্তী বিপদটি অতর্কিতে এমনভাবে এল যে তার বিরুদ্ধে ভরতের লড়াই করার কোনও 
উপায়ই রইল না। 

মহিলামণির পিক্রালয়ে দুতিন দিন বিশ্রাম নেওয়ার পর বেশ সুস্থ হয়ে উঠল ভরত | এ বাড়িতে 
তাদের অভ্যর্থনার কোনও ত্রুটি হয়নি । মহিলামণির পুত্র সস্তানটিকে দেখলেই আদর করতে ইচ্ছে 
করে। সে-ই মন কেডে নিল সকলের | মহিলামণির অসুস্থ পিতা নাতির মুখ দেখে পাঁচটি মোহর 
উপহার দিলেন । এ পরিবারে অনেকদিন কোনও পুত্রসন্তান জন্মায়নি । 

দস্যুরা যে মহিলামণির হাত ও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে লাঞ্ধনা করেছিল, তাতে তার 
শরীরের চেয়েও মনে আঘাত লেগেছে বেশি । সেই আঘাত সে কাটিয়ে উঠতে পারছে না। তার 
স্বামী যে অসীম বীরত্ব দেখিয়ে তাকে রক্ষা করেছে, সে জন্য কৃতজ্ঞতার ভাষাও তার মুখে ফোটে 
না। মে কথা বলছেই খুব কম, যখন তখন চক্ষু দিয়ে জল গড়ায় । রান্তিরে বিছানায় শুয়ে ভরতের 
হাত তার শরীরে ছোঁয়া লাগলে সে ফুঁপিয়ে কেদে ওঠে । ভরত তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে 
বলে, ওটা ছিল দুঃস্বপ্ন ! ভুলে যাও, মণি, অমন আর কখনও হবে না। আমি বেঁচে থাকতে আর 
কেউ তোমাকে ছুঁতে পারবে না । 

শ্বশুরবাড়িতে নিজের থাকার ইচ্ছে ছিল না ভরতের । স্ত্রী-পুত্রকে এখানে রেখে সে জজসাহেবের 
বাড়িতে উঠতে পারত | কিন্ত ক্ষত-বিক্ষত শরীর নিয়ে প্রথমে এখানেই আসতে হয়েছিল । 
শ্যালকদের অনুরোধে থেকে যেতেই হল । বাড়ির একটেরের একটি ঘর দেওয়া হয়েছে, কোনও 


১৬০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অসুবিধে নেই । 

মৃহ্তিমিণির বাবার সঙ্কট কেটে গেছে, তিনি শয্যা ছেড়ে চলাফেরা করতে পারেন । নাতিটিকে 
এমন ভালবেসে ফেলেছেন যে কাছ ছাড়া করতেই চান না । ছুটি ফুরিয়ে গেলে স্ত্রী-পুত্রকে আরও 
কিছুদিনের জন্য এখানে রেখে ভরতকে হয়তো একাই ফিরে যেতে হবে । 

ভরত পুরনো বন্ধুবাহ্ধবদের সঙ্গে দেখা করতে যায় । বিহারীলাল গুপ্তর বাড়িতে গানবাজনার 
আসর এখনও বসে । মহিলামণি আর আগের মতন যখন তখন আসতে পারেনা । তার মনের 
প্লানি এখনও কাটেনি, মুখখানি এখনও মলিন । 

ভরত একদিন তার প্রাক্তন ব্যাঙ্কে কথাবার্তা বলতে গেছে, একসময় শ্বশুরবাড়ির একজন ভৃত্য 
হস্তদত্ত হয়ে খবর দিল যে তাকে এক্ষুনি যেতে হবে, তার স্ত্রী খুব অসুস্থ । 

উঠোনে স্নানের ঘরে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল মহিলামণি, তারপর আর তার জ্ঞান ফেরেনি । 
একজন কবিরাজ এসে অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও জ্ঞান ফেরাতে পারেননি | দ্বিতীয একজন 
কবিরাজ এসে বললেন, রোগ কঠিন, মস্তিষ্কের শিরা ছিড়ে গেছে । 

এরপর তিনদিন কেটে গেল, মহিলামণির চেতনা ফিরল না। মৃদু হলেও নাড়ি আছে, 
শ্বাসপ্রশ্বাসের সামান্য চিহ্ন দেখে প্রাণের লক্ষণ টের পাওয়া যায়, কিন্তু চক্ষু বোজা । বাক্‌ রুদ্ধ। 
পবপর ডাক্তার কবিরাজ আসতে লাগলেন, কেউ কিছু করতে পারলেন না । সরকারি সিভিল সার্জেন 
এ শহরের একমাত্র ইংরেজ চিকিৎসক, তাঁকেও ডেকে আনা হল । তিনিও বিশেষ ভরসা দিতে 
পারলেন না, কবিরাজদের মত সমর্থন করে বললেন, মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, এখন জ্ঞান 
ফিরে আসা কিংবা না-আসা ওর নিযতির ওপর নির্ভর করছে। 

ভরতের প্রায় পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা । মহিলামণি বাঁচবে না ? মাত্র তেইশ বছর বয়েস, 
সে কী এমন অপরাধ করেছে, কেন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ? এত মানুষ থাকতে 
ভবতই বা কেন সংসার রাখতে পারবে না ? ঈশ্বরের এ কী বিচার £ ভরত তার সর্বশক্তি দিয়েও 
মহিলামণিকে বাঁচাতে চায়, কিন্তু মৃত্যুর সঙ্গে সে কীভাবে লড়াই করবে ? মহিলামণির শিয়রের কাছে 
দাঁড়িয়ে সে এমন ব্যাকুলভাবে তাব নাম ধরে ডাকতে থাকে যে অন্যরা তাকে সরিয়ে নিয়ে যেতে 
বাধ্য হয় । 

চিকিৎসকরা জবাব দিয়ে যাওয়াব পর ভরত বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে পুজো দিতে লাগল । 
চোখ বুজে, জোড় হাতে সে সমস্ত অন্তর উজাড় করে ডাকে, হে ভগবান, হে মা কালী, হে মা চণ্ডী, 
মহিলামণিকে ফিরিয়ে দাও ! আমার চাকরি যাক, আমার সংসার যাক, স্ত্রী ও পুত্রকে নিয়ে আমি 
জঙ্গলে গিয়ে থাকব, আর কিছু চাই না, শুধু মহিলামণিকে বাঁচিয়ে রাখো । . 

কয়েকজন বলল, উদয়গিরির কাছে একটি গুহার মধ্যে থাকেন এক তান্ত্রিক, অলৌকিক শক্তিতে 
তিনি অনেককে বাঁচিয়ে তুলেছেন । তবে সেই তাস্ত্রিকের দেখা পাওয়া যায় না সহজে । পরপর 
কয়েকদিন তাঁর গুহার কাছে ধর্না দিয়ে থাকতে হয় । ভরত ছুটে গেল উদয়গিরিতে । প্রচণ্ড শীতের 
মধ্যেও ঝরনায় স্নান করে শুধু ধুতির খুঁট গায়ে জড়িয়ে সে গুহার সামনে শুয়ে পড়ল ৷ গুমরে গুমরে 
বলতে লাগল, বাঁচাও, মহিলামণিকে বাঁচাও, আমি মরি তাতেও ক্ষতি নেই, আমার সন্তানের জননীকে 
বাঁচিয়ে দাও ৷ হে ভগবান, দয়া করো ! 


১৬১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২২ 


কয়েকজন বন্ধু ও ভক্ত পরিবৃত হয়ে সুরেন্দ্রনাথ তাঁর বৈঠকখানায় নানান আলোচনায় ব্যস্ত, এই 
সময় ভৃত্য এসে জানাল যে একজন আগন্তুক তাঁর দর্শনপ্রার্থী । সকাল থেকেই বহু ধরনের মানুষ 
আসে তাদের অভাব-অভিযোগের কথা শোনাতে, সুরেন্দ্রনাথ কারুকেই ফেরান না। সকলের সমস্যা 
দূর করার ক্ষমতা তাঁর নেই, তবু মন দিয়ে শুনে দু-একটা পরামর্শ দিলেই অনেকে সাস্তবনা পায়। 
সুরেন্দ্রনাথ ভৃতাটির দিকে সম্মতিসূচক মাথা হেলালেন । 

অল্প পরেই দ্বার দিয়ে প্রবেশ করল সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি । তার চেহারা ও পোশাকে ঠিক 
যেন সামঞ্জস্য নেই । বয়েস মনে হয় ছাবি্বশ-সাতাশ, কৃশকায় শ্যামলা রং, সারা মুখে বড় নাকটিই 
বেশি চোখে পড়ে, পরনে সাহেবি পোশাক, পাক্কা থি পিস সুট, কিন্তু মাথায় একটি বিশাল পাগড়ি । 
যুবকটি হাত জোড় করে নমস্কার জানিয়ে একটি ভিজিটিং কার্ড এগিয়ে দিল সুরেন্দ্রনাথের দিকে । 

দেখলেই বোঝা যায় যে যুবকটি বাঙালি নয়, তাই সুরেন্দ্রনাথ তাকে একটি চেয়ারে বসার ইঙ্গিত 
করে জিজ্ঞেস করলেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ? 

লোকটি বেশ ধীরে সুস্থে গুছিয়ে বসল | তারপর নম্র, শান্ত গলায় বলল, আমি একটি বিশেষ 
কাজের উদ্দেশ্যেই আপনার কাছে এসেছি বটে, কিন্তু প্রথমত আমি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন 
করতে চাই । আমি দূর থেকে আপনার কথা অনেক শুনেছি । আপনি একজন অসাধারণ বাশ্মী । 
দেশের মানুষ আপনার কাছ থেকে প্রেরণা পায় । 

প্রশংসা শুনতে সকলেরই ভাল লাগে, কিন্তু সুরেন্দ্রনাথ এই ধরনের কথা প্রতিনিয়তই শুনতে 
পান। অনেকেই এসে এইভাবে কথা শুরু করে, তারপর ব্যক্তিগত কোনও সংকটের কথা 
ইনিয়ে-বিনিয়ে বলতে বলতে অনেকখানি সময় নিয়ে নেয় । 

সুরেন্দ্রনাথ এবার ভিজিটিং কার্ডটি দেখলেন | নাম এম কে গান্ধী, তলায় লেখা বার-আট-ল। 
নামটি তো সম্পূর্ণ অচেনা বটেই, লোকটি একজন ব্যারিস্টার জেনেও সুরেন্দ্রনাথ কোনও আগ্রহ বোধ 
করলেন না। ইদানীং ব্রিফ-লেস 'ব্যারিস্টারের সংখ্যা প্রচুর বেড়েছে, সচ্ছল পরিবারের ছেলেরা 
বিলেতে দু-তিন বছর কাটিয়ে ব্যারিস্টার হয়ে ফিরে আসে । কোনও রকমে ইংরিজি বলতে পারা আর 
সাহেবি ধরনের খানা-পিনা করতে শেখাটাই ব্যারিস্টার হবার প্রধান যোগ্যতা । এই লোকটির ঠিকানা 
লেখা আছে নাটাল, দক্ষিণ আফ্রিকা । ও দেশে তো ভারত থেকে নিয়মিত শ্রম-দাস পাঠানো হয়, 
ইংরেজরা যাদের বলে কুলি । এই লোকটি তা হলে সেইসব কুলিদের ব্যারিস্টার ! 

কথায় কথায় গান্ধী নামে যুবকটি জানাল যে দক্ষিণ আফ্রিকাতেও ভারতীয় জাতীয় কংগ্রেসের 
একটি শাখা প্রতিষ্ঠিত হয়েছে এবং সে সেখানকার সম্পাদক । 

এতেও সুরেন্ত্রনাথ আকৃষ্ট বোধ করলেন না। কংগ্রেসের সংগঠন বেশ অগোছালো, বড় বড় 
কয়েকটি শহরে একটি করে কমিটি থাকলেও সমস্ত রাজ্যে, কিংবা জেলাস্তরে নানা রকম অব্যবস্থা । 
বছরে একবার কংগ্রেস অধিবেশনে যোগদান করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আঞ্চলিক প্রতিনিধি 
সাজার জন্য অনেকে নিজ নিজ এলাকায় কংগ্রেসের শাখা গঠন করে, নিজেরাই সভাপতি, সম্পাদক 
বনে যায়। কংগ্রেস অধিবেশনের সময় এইসব উটকো প্রতিনিধিদের আহার-বাসস্থানের ব্যবস্থা করে 
দেওয়া একটা সমস্যা হয়ে দাঁড়ায় । বছরের অন্য সময় এদের কোনও পাত্তাই পাওয়া যায় না। 

নামে ভারতের জাতীয় কংগ্রেস হলেও এই কংগ্রেস এখনও প্রকৃতপক্ষে সর্বভারতীয় সংস্থা হয়ে 
উঠতে পারেনি । বোম্বাই-কলকাতা-মাদ্রাজেই অনেকখানি সীমাবদ্ধ । দক্ষিণ আফ্রিকা ভারতের 


১৬২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বাইরে এবং অনেক দূরে, সেখানকার কংগ্রেসের শাখা নিয়ে কে মাথা ঘামাতে যাবে ! 

সুরেন্্রনাথ জিজ্ঞেস করলেন, মিঃ গান্ধী, আপনি ঠিক কী প্রয়োজনে আমার কাছে এসেছেন, তা 
বুঝতে পারলাম না তো! 

গান্ধী তার কোটের পকেট থেকে একটি ছোট্ট পুস্তিকা বার করল, সেটাতে সবুজ মলাট দেওয়া । 
পুস্তিকাটি সুরেন্দ্রনাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি যদি এটা দয়া করে পড়ে দেখেন । 

সুরেন্দ্রনাথ পুস্তিকাটি হাতে নিলেন বটে কিন্তু উল্টেও দেখলেন না। এক্ষুনি পড়তে হবে তার 
কোনও মানে নেই । তিনি গান্ধীর দিকে সরাসরি চেয়ে থেকে যেন বলতে চাইলেন, এহ বাহ্য, আগে 
কহ আর । 

গান্ধী বলল, হ্যাঁ, এবার আসল কাজের কথাটা বলি । মিঃ ব্যানার্জি, আমি একটা ব্যাপারে আপনার 
সাহায্য চাই। আপনি একটি জনসভা সংগঠনের ব্যবস্থা করুন, সেখানে আমি দক্ষিণ আফ্রিকার 
ভারতীয়দের অবস্থা সবাইকে জানাব । সেখানকার ভারতীয়রা যে কতরকমভাবে বর্ণবৈষম্যের 
শিকার, কত অবিচার হয় তাদের ওপব, সে সব বিষয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে । 

সুরেন্্রনাথ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন । এই পাগড়ি পরা উটকো ব্যারিস্টারটির দাবি তাঁর কাছে 
অনেকটা স্পধরি মতন শোনাল । তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অতিশয় ব্যস্ত মানুষ, একটা 
কলেজেব অধ্যক্ষ, বেঙ্গলি নামে পত্রিকার সম্পাদনার দায়িত্ব, তা ছাড়া কংগ্রেসের অনেক কাজের ভার 
তাঁর ওপর, তিনি একটি অজ্ঞাত কুলশীল ব্যক্তির জন্য সভার ব্যবস্থা করতে যাবেন ? 

সুবেন্দ্রনাথ নীরসভাবে বললেন, আমি তো সভা সংগঠন করি না, অন্যরা সভা ডেকে অনুরোধ 
জানালে আমি সেখানে বক্তৃতা দিই । 

গান্ধী বলল, আমি তো এখানে কারুকে চিনি না, আমার পক্ষে সভা ডাকা সম্ভব নয় । আপনি 
স্বনামধন্য পুরুষ, সেই জন্যই আপনার সাহায্য চাইতে এসেছি । 

সুরেন্দ্রনাথ বললেন, সভা ডাকা হলেই যে লোকে শুনতে আসবে তার কি কোনও মানে আছে ? 

গান্ধী বলল, আমি বোম্বাই, পৃণা ও মাদ্রাজে কয়েকটি সভায় এ বিষয়ে বলেছি, লোকে মন দিয়ে 
শুনেছে । আমাব এই প্রাস্তকাটিও লোকে আগ্রহের সঙ্গে পড়ে দেখেছে । কলকাতার মতন একটি 
প্রাণবস্ত শহরের মানুষ দূরের আত্মীয়দের সম্পর্কে জানতে চাইবে না? 

সুবেন্দ্রনাথ আর অসহিষ্ণুতা গোপন করতে পারলেন না । শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তিনি উঠে 
দাঁড়িয়ে বললেন, মিঃ গান্ধী, এ বিষয়ে আমি আপনাকে কোনও সাহায্য করতে পারছি না । আপনি 
রাজা পিয়ারীমোহন মুখার্জি কিংবা মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর, এই ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা 
করুন । এঁবা প্রভাবশালী ব্যক্তি, ব্রিটিশ ইন্ডিয়ান আসোসিয়েশন পরিচালনা করেন, এঁরা ইচ্ছে করলে 
সভা-টভা ডাকতে পারেন । 

সুরেন্দ্রনাথ স্পষ্ট ইঙ্গিত দিলেও গান্ধী তৎক্ষণাৎ স্থানত্যাগের ইচ্ছে প্রকাশ করল না। সে পকেট 
থেকে একটি নোট-বুক বার করে বলল, কী কী নাম বললেন, আমি একটু লিখে নিই ? ওঁদের 
ঠিকানা ? 

সুরেন্দ্রনাথ তাঁর এক সহচরেব দিকে নির্দেশ করে বললেন, ওর কাছ থেকে জেনে নিন, আমি 
একটু ব্যস্ত আছি । 

তারপর তিনি পাশ ফিরে রাজা বিনয়কৃষ্ণ দেবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিলেন । 

সে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগল গান্ধী । সে উঠেছে গ্রেট ইস্টার্ন হোটেলে, এখান থেকে 
বেশ দূর, কিন্তু সে হাঁটতে ভালবাসে । না হেঁটে ঘুরলে একটা শহরকে ঠিকমতন চেনাও যায় না। 

কলকাতা শহরে প্রকৃতপক্ষে এই তার প্রথম আসা । এর আগে, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার 
সময় জাহাজ এসে ভিডেছিল কলকাতা বন্দরে । কিন্তু সেখানে নেমেই সে হাওড়া স্টেশনে গিয়ে 
ট্রেন ধরেছিল, শহরের কিছুই দেখা হয়নি । 

এবারে সে হেঁটে হেঁটে ঘুরছে এই শহরের নানান অঞ্চলে । বড় সুন্দর এই শহর, পথ-ঘাট 
পরিচ্ছন্ন, রাজপথের দু'ধারের বাড়িগুলির গড়ন নানারকম, ঝকঝকে রং করা, যেন নতুনের মতন । 


১৬৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মাঝে মাঝে উদ্যান ও জলাশয় । এত জুডিগাড়ি সে ভারতের আর কোনও শহরে দেখেনি । 

এ শহরটিকে ঠিক জনবহুল বলা যায় না। কোনও কোনও অঞ্চলে রাস্তায় বেশ কিছু পথচলতি 
মানুষ দেখা গেলেও কোনও কোনও অঞ্চল একেবারে ফাঁকা । অধিকাংশ বাড়ির সঙ্গে কিছুটা খালি 
জমি কিংবা বাগান, যেগুলি খুব বড় বাড়ি, ধনীদের প্রাসাদ, সেগুলির বাগানে বিভিন্ন মর্মরমূর্তি ও 
ফোয়ারা । এক-একটি রাস্তায় গিয়ে গান্ধীর চমক লেগে যায়, মনে হয় অবিকল লন্ডন শহরের 
মতন | এসপ্লানেডের ময়দান আর লল্ডনেব হাইড পার্কও যেন একই রকম । 

গান্ধীর যেখানে জন্ম, গুজরাতের সেই পোরবন্দর কলকাতা থেকে বনু দূরে, বলা যেতে পারে 
ভারতের দুই প্রান্তে । তবু সেখানে বসেও কলকাতার অনেক গল্প সে শুনেছে ছেলেবেলায় । ব্রিটিশ 
ভারতের রাজধানী কলকাতা, আধুনিক শিক্ষার পীঠস্থান | ব্যবসা-বাণিজ্যেও যেমন উন্নত, তেমনি 
কত রকম সামাজিক আন্দোলন শুরু হয়েছে এখান থেকে | রাজা রামমোহন, দ্বারকানাথ, বিদ্যাসাগর, 
দেবেন্দ্রনাথ ঠাকুব, এঁদের নাম সারা ভারতে কে না জানে ! বাঙালি যুবকরা কত রকম সংস্কারের 
বেড়ি ভেঙেছে বহু বছব আগে, তার ঢেউ সুদূব গুজরাতেও গিয়ে লেগেছে । 

হাঁটতে হাঁটতে গান্ধীর মনে পডল তার স্কুলজীবনের কথা । হাই স্কুলে পড়তে পড়তেই তার বিয়ে 
হয়ে যায় এক অক্ষরজ্ঞানহীনা বালিকাব সঙ্গে । তাতে তার ইচ্ছা-অনিচ্ছার কোনও প্রশ্ন ছিল না। 
কাথিয়াওয়াড়ের সামাজিক রীতিতেই বাড়ির লোকরা তার বিয়ে দিয়ে দেয় । ইস্কুলের উঁচু ক্লাসে সে 
যখন পড়তে যাচ্ছে, তখন সে বীতিমতন একজন স্বামী । সেই সময়ে তার একজন বন্ধু বাল্যবিবাহ 
নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করত, শুধু তাই নয় গুজরাতিদের নিরামিষ খাওয়ার অভ্যেসও তার কাছে মনে হত 
হাস্যকর । সে বলত, মোহনদাস, নিরামিষ খাই বলেই আমরা এত দুর্বল আর আমিষাশী ইংরেজরা 

Behold the mighty Englishman 
He rules the Indian Small 
Because being a meat-eater 

He 1s five cubits tall... 

সুতরাং ইংরেজদের সমকক্ষ হতে গেলে আমাদেরও মাংস খেতে হবে, মদ্যপান করতে হবে। 
বাঙালি শিক্ষিতস্মাজ তা কত আর্গেই শুরু করেছে । ইয়ং বেঙ্গল প্রকাশ্যে আহার করেছে গোমাংস, 
বাবার সঙ্গে এক টেবিলে বসে ঠোকাঠুকি করেছে মদের গেলাসে । সেই দৃষ্টান্তে গুজরাতেও অনেকে 
মদ্য-মাংস গ্রহণ করছে । বন্ধুটি বোঝাল, স্কুলের শিক্ষকরাও কেউ কেউ এখন ওসব খায়, ছাত্ররাই বা 
পিছিয়ে থাকবে কেন ? 

সংস্কারমুক্ত হবার জন্য গান্ধী সেই বন্ধুটির কথায় উৎসাহের সঙ্গে সায় দিয়েছিল । নদীর ধারে 
একটি নির্জন জায়গা একদিন হল সেই আধুনিকতার দীক্ষা । এর আগে গান্ধী কখনও রান্না মাংস 
চোখেই দেখেনি । পাউরুটি জিনিসটাও তার কাছে নিষিদ্ধ বস্তু । জন্মের পর থেকেই শুধু নিরামিষ 
খাবারে অভ্যস্ত, প্রথমবার পাউরুটি বা মাংস কিছুই তার ভাল লাগেনি, প্রায় বমি এসে গিয়েছিল, সারা 
রাত দুঃস্বপ্ন দেখেছে । একটা জ্যান্ত ছাগল যেন টুসোটুসি করছে পেটের মধ্যে । কিন্তু সংস্কার ভাঙার 
উত্তেজনায় ক্রমশ সে অভ্ন্ত হয়ে উঠল, মাংস-পাউরুটি ভালই লাগতে লাগল । এক বছর ধরে সে 
এসব খেয়েছে লুকিয়ে লুকিয়ে । 

শুধু এইটুকুই নয়, বন্ধুটি তাকে নিয়ে গিয়েছিল আর এক ধাপ এগিয়ে । নৈতিকতাও তো একটা 
সংস্কার । বিয়ে করেছে তো কী হয়েছে, তা বলে কি অন্য রমণীর সংসর্গ উপভোগ করা যাবে না ? 

বন্ধুটি একদিন কিশোর গান্ধীকে নিয়ে গিয়েছিল এক বেশ্যালয়ে । সব কিছু শিখিয়ে পড়িয়ে বন্ধুটি 
একা তাকে ঢুকিয়ে দিল একটি স্ত্রীলোকের ঘরে । গান্ধী ধীর পায়ে তার খাটের এক পাশে বসল । 
তার সারা শরীর কাঁপছে, কিন্তু লজ্জায় সে নারীটির মুখের দিকে তাকাতে পারছে না । এমনিতেই সে 
লাজুক, তখন একটাও কথা ফুটছে না তার মুখে । নারীটি বলল, কী গো, ঘরে এসেছ, একবার 
আমার মুখের পানে চাও । আমিও তোমার বদ্নখানি একটু দেখি ! মেয়েটি ছুতে এলে গান্ধী সরে 


১৬৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরে বসে, কোনও কথাই বলে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মেয়েটি তাকে ঘর থেকে বার করে 
দেয়। 

গান্ধীর ধারণা, সেদিন ঈশ্বর তাকে রক্ষা করেছেন। ঈশ্বরের ওপর তার অগাধ বিশ্বাস। তবু 
সেদিনের সেই ঘটনার কথা মনে পড়লে গ্লানিতে তার মন ভরে যায় । বেশ্যাটির সঙ্গে তার শারীরিক 
সংসর্গ ঘটেনি বটে, কিন্তু সে তো স্বেচ্ছায় ওই ঘরে ঢুকে খাটে বসেছিল | অর্থাৎ তার মনের মধ্যে 
লোভ ও কাম ছিল ঠিকই । এর পরেও আর একবার, ইংলন্ডে থাকার সময় সে আর এক বন্ধুর 
পাল্লায় পড়ে বারবণিতালয়ে গিয়েছিল, সেবারেও শেষ পর্যন্ত কিছু ঘটেনি, ঈশ্বর তাকে রক্ষা 
করেছেন । কিন্তু দু'বারই সে যে দুর্বল হয়ে পড়েছিল, তাও ঠিক । 

গান্ধী এখন আবার সম্পূর্ণ নিরামিষাশী । আধুনিকতার সঙ্গে মাছ-মাংস খাওয়ার যে কোনও 
সম্পর্ক নেই, তা সে বুঝেছে । তবে, আমিষ সে বর্জন করে সত্যের খাতিরে । মাংস জিনিসটা যখন 
তার বেশ মুখরোচক হয়ে উঠেছিল, তখনও তার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করত । বাড়ির 
কেউ কিছু জানে না, সব কিছুই চলছিল গোপনে । কোনও দিন জানতে পেরে মা যদি সরাসরি 
জিজ্ঞেস করেন, তা হলে সে কী উত্তর দেবে ? অল্প বযেস থেকেই গান্ধী নিজের কাছে প্রতিজ্ঞা 
করেছে, কখনও, কোনও অবস্থাতেই সে মিথ্যে কথা বলবে না । মাকেও সে মিথ্যে কথা বলতে 
পারবে না। আর সত্য কথা স্বীকার করলে মা প্রচণ্ড আঘাত পাবেন । সেই কথা ভেবেই সে তার 
আমিষ-আহারের গোপন অভিযান বন্ধ করে দিয়েছিল । বিলেতে যাবার সময় সে তার মায়ের কাছে 
প্রতিজ্ঞা করেছিল, কখনও মদ্য পান করবে না, মাছ-মাংস স্পর্শ করবে না, কোনও রমণীর ঘনিষ্ঠ হবে 
না। 

গান্ধীর বিলেত যাওযাটা অনেকটা আকস্মিক । 

ম্যাট্রিক পাস করার আগেই তার বাবার মৃত্যু হয়, সংসারের অবস্থাটা খারাপ হয়ে যায় । তার 
পিতা-পিতামহরা দেশীয় বাজ্যের দেওয়ানি করেছে, কিন্তু এখন সেই পদের জন্য অনের্ক উমেদার । 
বি.এ পাস করা ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে । গান্ধী ভাবনগর কলেজে ভর্তি হয়েছে, সেখানেও 
শহুরে ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় সে পিছিয়ে পড়ছে । তার ভবিষ্যৎ অস্পষ্ট । এই সময় তাদের 
এক পারিবারিক বন্ধু এসে তার মাকে বললেন, ছেলেকে সাধারণ বি এ পাস করিয়ে আজকালকার 
দিনে কোনও লাভ নেই । বিলেত গিয়ে বরং ব্যারিস্টার হয়ে আসুক | ব্যারিস্টারি পাস করা সহজ, 
বছর তিনেক থাকতে হবে, সব মিলিয়ে খরচ পড়বে বড় জোর চার থেকে পাঁচ হাজার টাকা । 
বিলেত থেকে ফিরে এসে সাহেবি আদব-কায়দায় থাকবে, তখন যে-কোনও দেশীয় রাজ্য ওকে 
দেওয়ানি দেবার জন্য লুফে নেবে । গান্ধীর দাদাও উৎসাহ দিলেন, কোনওক্রমে টাকার জোগাড়ও 
হয়ে গেল। 

প্রায় একটি গ্রাম্য কিশোব হিসেবেই বিলেত গিয়েছিল গান্ধী । ইংরিজি বলতে পারে না, ঠিকমতন 
পোশাক পরতে জানে না। ইংল্যান্ডে প্রতিষ্ঠিত কিছু কিছু গুজরাতি ব্যক্তির ঠিকানা ছিল তার 
কাছে। তাঁরাই প্রথম প্রথম তাকে সাহায্য করেন গুছিয়ে নিয়ে বসতে | ডাক্তার মেহতা নামে 
একজন তাকে শেখালেন, অন্য লোকের টুপি বা পোশাকে হাত দেবে না, লোকের সামনে হাই কিংবা 
টেকুর তুলবে না, শব্দ করে চা খাবে না, চেঁচিয়ে কথা বলবে না। আমাদের দেশের মতন প্রথম 
আলাপেই কারুকে কোনও ব্যক্তিগত প্রশ্ন করবে না, কারুকে স্যার বলবে না ইত্যাদি । 

বিলেতে কয়েক বছরেই গান্ধীর মধ্যে একটা বিপুল পরিবর্তন আসে । যত্ন করে, মন দিয়ে সে 
ইংরিজি শেখে । পৃথিবীটাকে জানবার জন্য নানা রকম বই পড়ার আগ্রহ জন্মায়, বিলিতি 
পোশাক-পরিচ্ছদ ও আদব-কায়দা রপ্ত করে, এমনকী নাচতেও শেখে । ব্যারিস্টারির জন্য পড়ানো 
করতে হয় না বিশেষ, বারবার ইংরেজদের সঙ্গে খানা খেতে হয় আর সহবত শিখতে হয়, পরীক্ষায় 
বসলেই পাস করা যায় । 

যথাসময়ে পাস করে দেশে ফিরে এল গান্ধী । ইংল্যান্ডে থাকার সময় সে ইংরেজদের ঘনিষ্ঠভাবে 
দেখেছে এবং ইংরেজ জাতির ভক্ত হয়ে গেছে। তার ধারণা, ইংরেজদের শাসন ভারতের পক্ষে 


১৬৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিশেষ প্রয়োজনীয় এবং উপকারী । রাজভক্ত প্রজা হিসেবে ভারতীয়দের উচিত ইংরেজদের প্রতি 
আনুগত্য প্রদর্শন করা । ইংরেজদের অত্যাচারের অনেক কাহিনী সে জানে, সে নিজেও প্রত্যক্ষদর্শী 
বা ভুক্তভোগী, ফাস্ট ক্লাসের ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও তাকে সে কামরায় বসতে দেওয়া হয়নি, 
দক্ষিণ আফ্রিকায় এক রাস্তায় ফুটপাথ দিয়ে হাঁটার অপরাধে এক ইংরেজ সেপাই তাকে ধাকা মেরে 
রাস্তায় ফেলে দিয়েছে, তাতেও তার রাগ হয় না, সে মনে করে ওসব কিছু কিছু ইংরেজের ব্যক্তিগত 
চরিত্রের দোষ, জাতিগত ক্রটি নয় । অনেক জায়গায় ভারতীয়দের ওপর যে অবিচার বা পীড়ন হয়, 
সেগুলিও আইনের ক্রটি বা আইনের অপপ্রয়োগ । আইনসঙ্গত পথেই তার সুরাহা করতে হবে । 

গান্ধীর কোনও নিদিষ্ট রাজনৈতিক লক্ষ্য নেই । সে চায় ভারতবাসীরা স্বাস্থ্যরক্ষা ও পরিচ্ছন্নতার 
আদর্শ শিখুক, সততা, নিয়মানুবর্তিতা ও কর্তব্যকর্মকে ধর্ম জ্ঞান করুক, তা হলেই ইংরেজরা আর 
ভারতীয়দের নিচু চোখে দেখবে না। দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের সে সাধ্যমতন এই সবই 
শেখাচ্ছে। সঙ্ববদ্ধ হওয়াটাও সভ্যতার লক্ষণ, তাই সে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের নিয়েও 
একটি সমিতি স্থাপন করেছে এবং সেই সমিতির অন্য কিছু নাম দেবার বদলে কংগ্রেস নামটাই 
নিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের সম্পর্কে মূল ভারত ভূখণ্ডের সাধারণ মানুষদের তো বটেই, 
জননেতাদেরও বেশ ভুল ধারণা আছে। সবাই মনে করে, ওখানে বুঝি কুলি-কামিন ছাড়া আর 
কোনও ভারতীয় নেই । হ্যাঁ, শ্রম-দাস হিসেবেই এক সময় ভারতীয়দের ওখানে নিয়ে যাওয়া হয়েছে 
বটে, কিন্তু তাদের মধ্যে বেশ কিছুসংখ্যক মানুষ বুদ্ধিবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, জমি-বাড়ি 
কিনেছে, ব্যবসা-বাণিজ্যও শুরু করেছে । কোনও কোনও ব্যবসায়ী এমনই প্রতিপত্তিশালী যে নিজস্ব 
জাহাজ পর্যন্ত চালায় । ইংরেজরা ভেবেছিল কুলিরা চিরকাল কুলিই থাকবে, ওখানকার আদিবাসী 
ব্যবসায়ের প্রতিযোগিতা তাদের চক্ষুশূল হয়েছে । এখন তারা নানান পাকেপ্রকারে ভারতীয়দের দমন 
সরকারের কাছে সবিস্তারে দরখাস্ত পাঠায় কিংবা আদালতে মামলা লড়ে । যদিও তার তরুণ বয়েস, 
তবু সে কখনও উত্তেজিত হয় না, তার শরীরে যেন রাগ নামে ব্যাপারটাই নেই, সে ধৈর্য ধরে 
ঠিকঠাক নিয়মসঙ্গত পথে অগ্রসর হয় এবং বেশ কয়েক জায়গায় সে শেষ পর্যস্ত জয়ীও হয়েছে । 

এই সব বৃত্তান্তই সে এখন ভারতের নানা অঞ্চলে ঘুরে ঘুরে জানাতে চায় | সমস্ত বিষয়েই 
ইংরেজ সরকারের নির্দিষ্ট আইন আছে, আইনের পথেই মোকাবিলা করলে যে অনেক অধিকাব আদায় 
করা যায়, দক্ষিণ আফ্রিকায় তা প্রমাণিত হচ্ছে, এখানকার ভারতীয়রাই বা তা জানবে না কেন? 

গ্রেট ইস্টার্ন হোটেলে ফিরে এসে মধ্যাহনুভোজন সেরে গান্ধী আবার একটি ঘোড়ার গাড়ি ভাড়া 
করে চলল উত্তরপাড়ার রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য । কিন্তু 
সুরেন্দ্রনাথের সঙ্গে দেখা করা যত সহজ, রাজা-মহারাজাদের দেখা পাওয়া অত সহজ নয়। 
প্যারীমোহন অতিশয় ব্যস্ত মানুষ, শুধু জমিদার নন, সার্থক আইনজীবী এবং ব্রিটিশ ইন্ডিয়ান 
আসোসিয়েশনের একজন কতব্যিক্তি । সেদিন দেখা হল না, বিমুখ হয়ে ফিরে এসেও নিরদ্যম হল 
না গান্ধী, পরের দিন আবার গেল উত্তরপাড়ায় । প্যারীমোহন সংক্ষেপে ব্যাপারটা শুনলেন বটে, 
কিন্ত বিশেষ গুরুত্ব দিলেন না । তিনি বললেন, কেউ এসে বললেই কি হঠাৎ হুট করে মিটিং ডাকা 
যায় ? আপনি বরং সুরেন বাড়জ্যের সঙ্গে দেখা করুন, তিনি যদি কিছু করতে পারেন ! 
যতীন্দ্রমোহন ঠাকুরও ওই একই কথা বললেন । গান্ধীর মনে হল, সুরেন্দ্রনাথের কাছে আবার 
ফিরে যাবার কোনও মানে হয় না । তিনি স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন । তা হলে কী উপায় ? 

গ্রেট ইস্টার্ন হোটেলে একজন ইংরেজ সাংবাদিকের সঙ্গে তার আলাপ হল । লোকটির নাম 
এলারথর্প, লন্ডনের ডেইলি টেলিগ্রাফের প্রতিনিধি । বিলেত ফেরত এই ব্যারিস্টারটির সঙ্গে এই 
সাংবাদিকটি কথা বলার অনেক বিষয় পেয়ে গেল । এলারথর্প ওই হোটেলে লাঞ্চ খেতে এসেছিল, 
কিন্তু সে উঠেছে বেঙ্গল ক্লাবে । সে সেখানে গান্ধীকে নেমন্তন্ন করল পরদিন । কিন্তু হোটেল আর 


৯৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ক্লাবের মধ্যে অনেক তফাত আছে। বেঙ্গল ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষেধ । এলারথর্প সরল 
মনে গান্ধীকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকতে যাচ্ছে, একজন এসে বলল, ওই নেটিভটিকে ঢুকতে দেওয়া 
যাবে না ৷ এলারথর্প হকচকিয়ে গিয়ে বলল, ভারতের মাটিতে এই ক্লাব, অথচ সেখানে একজন 
ভারতীয় ঢুকতে পারবে না, এ আবার কী অদ্ভুত নিয়ম ! তা ছাড়া এই নেটিভ ভদ্রলোকটি ইউরোপীয় 
আদব-কায়দায় সম্পূর্ণ অভ্যস্ত ! 

কিন্তু নিয়ম হচ্ছে নিয়ম ! রাগে গজগজ করতে করতে এলারথর্প বলল, ঠিক আছে, ড্রয়িং রুম বা 
ডাইনিং রুমে ওর প্রবেশ নিষেধ হলেও আমার ঘরে নিশ্চিত আমি যাকে ইচ্ছে নিয়ে যেতে পারি ! 

সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এলারথর্প বলল, এ দেশের ইংরেজগুলি দেখছি চাষা ! 

গান্ধী মৃদু হাসল । ইংরেজ জাতির মধ্যে যেমন বেঙ্গল ক্লাবের কর্মচারীটির মতর্ন মাথামোটা লোক 
আছে, তেমনি এলারথর্পের মতন মানুষও তো আছে । সেই জন্যই তো ইংরেজ জাতির প্রতি তার 
কোনও বিদ্বেষ নেই। 

এই এলারথর্পের সূত্রেই গান্ধীর পরিচয় হল স্থানীয় পত্রিকা দা ইংলিশম্যানের সম্পাদক মিঃ 
সম্ভার্সের সঙ্গে । সন্ডার্স গান্ধীর লেখা পুস্তিকাটি পড়ে ঠিক করল, সে এই দক্ষিণ আফ্রিকার 
ব্যারিস্টারটির একটি সাক্ষাৎকার নিজের কাগজে ছাপাবে । দক্ষিণ আফ্রিকা বিষয়ে এখানকার পাঠকরা 
কিছুই জানে না। সাক্ষাৎকার নিতে নিতে সন্ডার্স মাঝে মাঝে অবাক হয়ে তাকাতে লাগল গান্ধীর 
দিকে । এই যুবকটির কণ্ঠস্বর নিরুত্তাপ তো বটেই, এমনকী দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের সম্পর্কেও 
কিছু কিছু ভাল কথা বলে যাচ্ছে । সন্ডার্স জিজ্ঞেস করল, মিঃ গান্ধী, তুমি শ্বেতাঙ্গদের অবিচার ও 
অত্যাচারের কথা জানাতে গিয়ে ওদের পক্ষ নিয়েও যে বলে ফেলছ মাঝে মাঝে । 
সহজে মামলা জেতা যায় ! 

ইংরেজদের কাগজে গান্ধীর বক্তব্য প্রকাশিত হবে, অথচ বাঙালিদের কাছে পাত্তা পাওয়া যাবে 
না ? গান্ধী হাল ছাড়তে রাজি নয় । বাঙালিদের সবচেয়ে বিখ্যাত পত্রিকা অমৃতবাজার, রাস্তা থেকে 
কিনে পত্রিকাটি কয়েকদিন পড়েও দেখেছে গান্ধী । সে একদিন হাজির হল ওই পত্রিকা অফিসে । 

অমৃতবাজার পত্রিকার যুগ্ম সম্পাদক মতিলাল ঘোষ কংগ্রেসের একজন পাণ্ডা এবং সারা ভারতে 
পরিচিত | তিনি গান্ধীর ভিজিটিং কার্ডটি নাড়াচাড়া করতে করতে বললেন, গান্ধী ? এরকম পদবি 
আগে শুনিনি ! আমাদের এই কাগজ ইংরিজি ভাষায় বেরোয় বটে, কিন্তু পড়ে প্রধানত বাঙালিরা । 
তারা তোমার ওই দক্ষিণ আফ্রিকা নিয়ে মাথা ঘামাতে যাবে কেন? যে সব কুলি-কামিন আর 
ব্যবসায়ীরা দক্ষিণ আফ্রিকায় গেছে, তারা গেছে ভারতের পশ্চিম উপকূল থেকে, ঠিক কি না! 
গুজরাতি, মারাঠি, মাদ্রাজি । বাঙালি একজনও গেছে? তুমি ওখানে একটিও বাঙালি কুলি বা 
ব্যবসায়ী দেখেছ ? 

গান্ধী স্বীকার করল, তা দেখিনি বটে ! 

মতিলাল বললেন, তবে ? বাঙালিরা কুলিগিরিও করে না, ব্যবসাও জানে না। সবাই চাকরি চায়, 
আর না হলে বড়জোর মাস্টারি, ডাক্তারি, ওকালতি ! তা বাপু, আমাদের এখানেই সমস্যার শেষ নেই, 
ওই ধাপধারা গোবিন্দপুর দক্ষিণ আফ্রিকার সমস্যা নিয়ে আমাদের এখন ব্যস্ত হবার সময় কোথায় ! 

গান্ধী বলল, কিন্তু তারাও তো ভারতীয় । আর কংগ্রেস ভারতীয়দেরই প্রতিষ্ঠান । 

মতিলাল বললেন, তা যখন কংগ্রেসের বার্ষিক অধিবেশন হবে তখন তোমার কথা সেখানে বলতে 
চাও তো বোলো । এখন মিটিং-ফিটিং-এর ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয় । গরম গরম কোনও 
বিষয় না থাকলে লোকে শুনতে আসবেই বা কেন? 

গান্ধী বলল, আপনার কাগজেও ছাপবেন না, কোনও মিটিং-এরও ব্যবস্থা করা যাবে না? 

মতিলাল বললেন, নাঃ ! রাগ করলে নাকি, একটা চুরুট খাও ! 

গান্ধী সবিনয়ে বলল, ধন্যবাদ, আমি ধূমপান করি না । 

মতিলাল নিজে একটা চুরুট ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে বললেন, ওহে মোহনদাস, তুমি 


১৬৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিলেত-ফেরত ব্যারিস্টার হয়ে হঠাৎ দক্ষিণ আফ্রিকায় যেতে গেলে কেন ? অত দূরে ? 

গান্ধী বলল, আমি বোম্বাই আর রাজকোটে চেম্বার খুলে বসেছিলাম । পসার জমাতে পারিনি 
একেবারেই । এ দেশে তো ব্যারিস্টারের অভাব নেই । আমার আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছিল । 
এই সময় আমার বড় ভাইয়ের মারফত দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যোগ দেবার 
প্রস্তাব পাই। দাদা আবদুল্লা আযান্ড কোম্পানি ওখানকার খুব বড় ব্যবসায়ী, তাদের মামলা-মোকদমা 
লেগেই থাকে, তারা সাহেব ব্যারিস্টার নিয়োগ করে । ঠিক ব্যারিস্টার হিসেবে নয়, আমাকে প্রায় 
একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রধানত ইংরিজিতে চিঠিপত্র লেখার কাজ । পরে অবশ্য 
অভিজ্ঞতা সঞ্চয় করে আমি স্বাধীনভাবে প্র্যান্টিস শুরু করেছি, ওখানকার অনেকের আস্থা অর্জন 
করেছি। 

মতিলাল বললেন, ওখানে পসার বেশ ভালই জমেছে বোঝা যাচ্ছে । গ্রেট ইস্টার্ন হোটেলে এসে 
উঠেছ, তার মানে পয়সাকড়ি ভালই করেছ । উকিল-ব্যারিস্টারি মানে কথা বেচে খাওয়া আর মিথ্যের 
ফুলঝুরি ছড়ানো । কথার মারপ্যাচে উকিলরা রাতকে দিন করে দেয় । তোমায় দেখলে তো নিরীহ 
ভালমানুষটি মনে হয় । তুমি কী করে পারো? 

গান্ধী রেখাহীন মুখে বলল, আমি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলিনি । আর এ পর্য্ত 
একটাও মিথ্যে মামলা নিইনি । যে পক্ষ অন্যায় মামলা করতে চায়, আমি তাদের ফিরিয়ে দিই । 

প্রচণ্ড শব্দে অষ্টহাস্য করে উঠলেন মতিলাল । হাসতে হাসতে তাঁর কাশি এসে গেল । হাত তুলে 
কোনওক্রমে বললেন, তুমি তো ভারী মজার মানুষ দেখছি, আর হাসিও না, হাসিও না! 

ফিরে এসে গান্ধী আবার ভাবতে বসল, এর পর কার কাছে যাওয়া যায় । মুশকিল হচ্ছে, এখানে 
তার পরিচিত কেউ নেই । তবু একটা উদ্দেশ্য নিয়ে যখন সে এসেছে, ব্যর্থ হয়ে ফিরে যাবার পাত্র 
সেনয়। 

বোশ্বাইয়ের নেতাদের তার কথা বোঝাতে এরকম অসুবিধে হয়নি । বোম্বাইতে সে প্রথম দেখা 
করেছিল বিচারপতি রানাডে এবং বিচারপতি বদরুদ্দিন তায়েবজির সঙ্গে । এঁরা তার কথা ধৈর্য ধরে 
শুনে বলেছিলেন, আমরা ঠিক সাহায্য করতে পারব না, তুমি স্যার ফিরোজ শা মেটার কাছে যাও । 
আমাদের সহানুভূতি রইল, কিন্ত ওঁর সম্মতিটা প্রথমে দরকার । 

স্যার ফিরোজ শা মেটাকে লোকে বলে বোম্বাইয়ের সিংহ । কেউ কেউ বলে মুকুটহীন রাজা । 
দারুণ তার প্রভাব-প্রতিপত্তি । গান্ধী ভয়ে ভয়ে গিয়েছিল তাঁর কাছে, কিন্তু তিনি পিতার মতন স্নেহে 
গান্ধীকে গ্রহণ করেছিলেন এবং মিটিং-এর ব্যবস্থা করে দিয়েছিলেন । 

বোম্বাই থেকে গান্ধী গিয়েছিল পুণায় । বাল গঙ্গাধর তিলক এখানকার প্রসিদ্ধ জননেতা । তিনি 
দক্ষিণ আফ্রিকা সম্পর্কে কিছুটা খোঁজখবরও রাখেন । তিনি গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা স্বীকার 
করে বললেন, গান্ধী, আমি তোমার মিটিং-এর ব্যবস্থা অনায়াসে করে দিতে পারি । কিন্তু এখানে 
রাজনীতিতে আমার বিরুদ্ধপক্ষ যথেষ্ট আছে । আমি মিটিং-এর ব্যবস্থা করলে তুমি আমার দলের 
লোক হিসেবে মাকমারা হয়ে যাবে । তাতে পরে তোমার অসুবিধে হতে পারে । তুমি তো 
রাজনীতির লোক নও, তুমি নিরপেক্ষ কারুকে সভাপতি করো । তুমি ভাগারকরের কাছে যাও । 
তিনি আপাতত কোনও দলে নেই। 

ভাণারকরের কাছে যাবার আগে গান্ধী গেল অপর প্রখ্যাত নেতা গোখলের কাছে । গোখলে 
তখন ফার্তসন কলেজের অধাক্ষ, সেই কলেজেই দেখা করতে গেল গান্ধী । আগে থেকেই গোখলের 
নামডাক শুনেছে গান্ধী, কিন্তু তাঁর কাছে গিয়ে সে বিস্মিত হয়ে পড়ল । এমন শান্ত, সহৃদয় একজন 
মানুষ, অথচ তিনি রাজনীতিতে জড়িয়ে আছেন । গান্ধীর মনে হল, ফিরোজ শা মেটা যেন হিমালয়, 
আর তিলক যেন সমুদ্র ৷ কিন্ত গোখলে যেন গঙ্গা নদী । হিমালয় কিংবা মহাসাগর অতিক্রম করা 
যায় না, কিন্তু গঙ্গা নদী সকলকেই অবগাহনের জন্য আহান জানায় । কিছুক্ষণ কথা বলার পরই 
গোখলের দারুণ ভক্ত হয়ে গেল গান্ধী । 

গোখলেও পরামর্শ দিলেন ভাগারকরকে সভাপতি করার জন্য । তা হলে সব দলের লোকই 


১৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আসবে | ভাগ্ডারকর যখন শুনলেন যে তিলক আর গোখলের মতন দুই পক্ষের দুই নেতাই তাঁর নাম 
প্রস্তাব করেছেন, তখন তিনি সম্মতি জানাতে দ্বিধা করলেন না । 

মহারাষ্ট্রের এই নেতাদের সুপারিশ নিয়ে মাদ্রাজে গিয়ে সভা করতেও অসুবিধে হয়নি । ওঁদের 
কাছ থেকেই গান্ধী কলকাতায় সুরেন্দ্রনাথের নাম শুনে এসেছিল । কিন্তু সুরেন্দ্রনাথের কোনও আগ্রহ 
নেই, তা স্পষ্ট বোঝা গেছে। 

কলকাতায় কয়েক দিন থাকতে থাকতে গান্ধী জানতে পারল বঙ্গবাসী নামে একটি বাংলা 
সাপ্তাহিক পত্রিকা এখানে খুব জনপ্রিয় । পত্রিকা বেরুনো মাত্র হু হু করে কাটতি হয়ে যায় । তা হলে 
একবার এই পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করা যাক । 

বঙ্গবাসীর কাযলিয়ে গিয়ে গান্ধী বিস্মিত হয়ে গেল। প্রায় তিরিশ-বত্রিশ জন লোক সেখানে 
লাইন দিয়ে বসে আছে সম্পাদকের সঙ্গে দেখা করার জন্য । সরকারি অফিসে যেমন লোকে যায় । 
দু-একজনের সঙ্গে গান্ধী কথা বলে দেখল, তাদের নানারকম ব্যক্তিগত সমস্যা আছে । কারও প্রতি 
পুলিশ দুর্বাবহার করেছে, কেউ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, কারুর সন্তান নিরুদ্দিষ্ট । একজন একজন 
করে সম্পাদকের ঘরে যাচ্ছে আর বেরিয়ে আসছে দু-এক মিনিটের মধ্যে । এক-একবার সম্পাদকের 
ঘরে শোনা যাচ্ছে ক্রুদ্ধ চ্যাচামেচি । একবার একজন কর্মচারী এসে বলে গেল, সম্পাদকমশাই আজ 
আর কারুর সঙ্গে দেখা করতে পারবেন না । আপনারা আজ বাড়ি যান । কিন্তু কেউ ওঠার লক্ষণ 
দেখাল না; সবাই বসে রইল গ্যাঁট হয়ে । গান্ধী সেই কর্মচারীটিকে নিজের কার্ড দিয়ে বলল, আমি 
এসেছি অনেক দূর থেকে । 

প্রায় দু ঘণ্টা অপেক্ষা করতে হল, তবু ডাক এল না। তারপর ঘর থেকে বেরিয়ে এলেন 
সম্পাদকমশাই যোগেন্দ্রচন্দ্র বসু, ধুতির কোঁচা লুটোচ্ছে মাটিতে, গায়ে একটি উত্তরীয় জড়ানো । 
গান্ধী সামনে গিয়ে বলল, মিস্টার বসু, আমি এসেছি দক্ষিণ আফ্রিকা থেকে 

যোগেন্্্র দু হাত ছুড়ে অভিষ্ঠ ভঙ্গিতে বলে উঠল, না, না, আমি কোনও কথা শুনতে চাই না। 
তোমরা কি আমাকে পাগল করে দেবে ? সবাই ভাবে, কাগজের সম্পাদক হয়েছি বলেই বুঝি 
আমাদের অনেক ক্ষমতা, সবার সব সমস্যা সমাধান করে দিতে পারি ! আসলে আমার কোনওই 
ক্ষমতা নেই । কেউ কাজও করতে দেবে না । আমি কিচ্ছু শুনব না, কিচ্ছু পারব না, তোমরা সব 
যাও, এখন যাও তো এখান থেকে ! 

গান্ধীর মতন অক্রোধীও কয়েক মুহুর্তের জন্য অপমানিত ও ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে রইল । তারপরই 
সহানুভূতি হল সম্পাদকের জন্য । সত্যিই তো, সবাই মিলে এত জ্বালাতন করলে তিনি কাজ করবেন 
কী ভাবে । এত লোকের ব্যক্তিগত সমস্য! উনি শুনতে যাবেনই বা কেন ? গান্ধীর সমস্যাটা যে 
ব্যক্তিগত নয়, তা উনি বুঝতেও পারলেন না । 

আজ আর এই সম্পাদকের কাছে যাওয়া যাবে না বুঝতে পেরে সে বেরিয়ে এল বাইরে । 

বাঙালিদের মনোজগতে কি কিছুতেই প্রবেশ করা যাবে না ? দেশের রাজধানী এই কলকাতা, 
বুদ্ধিজীবীদের প্রধান কেন্দ্র, এখানে সে সম্পূর্ণ অপরিচিতই থেকে যাবে ? বাঙালিদের নৈতিক সমর্থন 
পাওয়া তার পক্ষে জরুরি, কারণ ইংরেজরা বাঙালিদের মতামতের গুরুত্ব দেয় । বাঙালিদের দৃষ্টি 
আকৃষ্ট করার বিশেষ কোনও উপায় আছে কী ? 

এর মধ্যে গান্ধী আরও কয়েকটি নাম সংগ্রহ করেছে । উমেশচন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বসু, 
জানকীনাথ ঘোষাল, এঁরাও এখানকার বিশিষ্ট নেতা । এঁদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করতে হবে, 
কেউ না-কেউ তার কথা নিশ্চয়ই শুনবে । 

হোটেলে ফিরে গান্ধী একটা টেলিগ্রাম পেল । দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ডাক এসেছে, 
'পালামেন্ট শুরু হচ্ছে জানুয়ারি মাসে । আপনি এক্ষুনি ফিরে আসুন ।' 

মিটিং-এর ব্যবস্থা কিংবা বাঙালিদের সঙ্গে যোগাযোগ আর হল না, পরদিনই গান্ধীকে রওনা দিতে 
হল বোম্বাইয়ের দিকে । 


১৬৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


টু ০৫ | ২৩ 


সারা দিন আকাশ থমথমে হয়ে আছে । শরীর পোড়ানো গ্রীষ্ম । এই বৈশাখ মাসে এ দেশের 
সমস্ত মানুষের মনই যেন চাতক পক্ষী হয়ে থাকে । বারবার চক্ষু যায় আকাশের দিকে । এখন 
আকাশে নীলিমার চিহ্নমাত্র নেই । অথচ যে-মেঘ ঢেকে আছে দিগন্ত অবধি, তাও কেমন যেন 
বর্ণহীন । এ রকম গরমে কমেদ্যিম নষ্ট হয়ে যায় । 

রবির শীত এবং শ্রীষ্মবোধ দুই-ই যেন বেশ কম । শীতকালে যেমন তিনি খুব একটা উষ্ণ বস্ত্র 
অঙ্গে চাপান না, খুব গরমের সময়েও তাঁর তেমন অস্থিরতা প্রকাশ পায় না । ঘরে ঘরে টানা পাখার 
ব্যবস্থা আছে, ঠাকুরবাড়ির কর্তা ও গৃহিণীরা সারা দুপুর ঘরের বার হন না, রোদ্দুরের আঁচ লাগলে 
গাত্রবর্ণ মলিন হয়ে যাবে বলে কুমারী ও তরুণী বধূরা সব ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখে, 
ভত্যেরা বাইরে বসে পাখার দড়ি টানে । রবি কিন্তু দ্বিপ্রহরেও বেরিয়ে পড়েন প্রায়ই, তাঁর ছাতার 
দরকার হয় না। সকালে কিংবা সন্ধের পর তিনি লিখতে বসেন তিনতলার মহলের ঢাকা বারান্দায়, 
সেখানে টানা-পাখার ব্যবস্থা নেই, তিনি হাতপাখাও ব্যবহার করেন না । দরদর করে সারা শরীরে 
ঝরতে থাকে ঘাম, তাতেও ভ্রুক্ষেপ নেই রবির । 

কোনও রাতেই রবির তাড়াতাড়ি শুয়ে পড়তে ইচ্ছে করে না, বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে, 
তখন সেই নিস্তব্ধতা তিনি উপভোগ করেন সবাঙ্গ দিয়ে । সংসারের চিন্তা, বিষয় কর্মের চিন্তা যেন 
সম্পূর্ণ মুছে যায় মন থেকে, নদীর তরঙ্গের মতন ছুটে আসে কবিতার পঙক্তি । কোনও কোনও দিন 
কিছু না লিখলেও কাগজ-কলম নিয়ে টেবিলে বসে থাকতে ভাল লাগে । না-লেখা কবিতা নিয়ে 
খেলা করতেও যে কত আনন্দ পাওয়া যায়, তা অন্য কেউ বুঝবে না। 

ছেলেমেয়েদের মধ্যে মাধুরী আর রথী কিছুটা বড় হয়েছে, তাদের জন্য নির্দিষ্ট হয়েছে আলাদা 
কক্ষ, বড় ঘরটিতে বাকি সম্তানদের নিয়ে শোয় মৃণালিনী । রাত ন'টার মধ্যে বাচ্চাদের বিছানায় 
পাঠাবার দৃঢ় নিয়ম আছে। ওরা অবশ্য তার পরেও খানিকটা হুটোপাটি করে তবে ঘুমোয় । তখন 
সেলাই নিয়ে বসে মৃণালিনী । রাতের বেলা সেলাই করা নিয়ে রবি অনেকবার নিষেধ করেছেন 
যদিও, মৃণালিনী শোনে না। 

এ সময় স্বামীর পাশে গিয়ে বসে না মৃণালিনী, বাধা নেই কোনও, যদি যায়, গিয়ে কথা বলে, রবি 
ঠিকই উত্তর দেবেন, বিরক্তি প্রকাশ করবেন না । তবু মৃণালিনী বুঝতে পারে, স্বামীর সেই সব কথার 
মধ্যে কোনও আত্তরিকতা নেই, যেন একজন অন্যমনস্ক, উদাসীন মানুষ । প্রশ্নের উত্তর দেন, নিজে 
থেকে কিছু বলেন না। এই স্বামী তার সন্তানদের জনক, কর্তব্যে কোনও ক্রটি নেই, কিন্ত ওঁর মনের 
কাছাকাছি কিছুতেই পৌঁছানো যায় না। মৃণালিনী লক্ষ করেছে, বাইরের লোকদের সঙ্গে রবি অতি 
নিখুঁত ভদ্রতা মেনে চলেন, বাড়ির মানুষের কাছেও যেন সেই লৌকিকতা ও ভদ্রতার আবরণ 
পুরোপুরি ঘোচে না। একমাত্র মেজো ভাসুরের মেয়ে বিবির সঙ্গেই উনি প্রাণ খুলে কথা বলতে 
পারেন । এ বাড়ির অনেকেই বলে, বিবিকে উনি রাশি রাশি চিঠি লেখেন, শিলাইদহ কিংবা পতিসরে 
গিয়ে যখন বোটে থাকেন, তখন প্রায় প্রতি দিনই বিবির নামে একখানা করে চিঠি আসে, আর নিজের 
বউয়ের কাছে চিঠি আসে দু'-একখানা মাত্র দায়সারা গোছের । 

বিয়ের পর প্রথম প্রথম উনি রাস্তিরবেলা নিজেই কাছে ডেকে সদ্য রচিত কবিতা শোনাতেন কিংবা 
কোনও বইয়ের গল্প শোনাতেন । দু'একবার সেসব শুনতে শুনতে মৃণালিনীর চোখে ঢুলুনি এসেছিল, 
সেই তার দোষ । সারা দিন সংসারের কত রকম কাজ থাকে, চতুর্দিকে গুরুজন, বাচ্চাদের দৌরাত্ম্য 
সামলাতে হয়, রান্তিরে একটু শান্ত হয়ে বসলে ঘুম আসতে পারে না বুঝি ? এখন আর রবি কখন কী 


১৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লিখছেন তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেন না স্ত্রীর সামনে । অথচ বিবি যদি আসে, তাকে নিয়ে 
যাবেন পাশের ঘরে, তখন আর দু'জনের কথা ফুরোয় না। 

মৃণালিনী মেনেই নিয়েছেন, বিখ্যাত স্বামীর সেবাপরায়ণা স্ত্রী ও পুত্র-কন্যাদের জননী হয়েই তাকে 
থাকতে হবে, ওঁর মনোজগতে তার ঠাঁই নেই । 

মৃণালিনী ঘুমিয়ে পড়ার পরেও অনেকক্ষণ জেগে থাকেন রবি । কলম খোলা, লিখছেন না 
কিছু । পত্র-পত্রিকার চাপ থাকলেই তাঁর মাথায় লেখা বেশি আসে । “সাধনার পৃষ্ঠা ভরাবার জন্য 
পরপর কতকগুলো ছোট গল্প লিখে ফেললেন, সেই সঙ্গে প্রবন্ধ, পুস্তক সমালোচনা, কবিতা তো 
আছেই ৷ এখন ‘সাধনা’ বন্ধ হয়ে গেছে, লেখার কোনও তাড়া নেই। গত এক-দেড় মাস কিছুই 
লেখেননি । তবে দু'একটা গান এসে যায় । একমাত্র গান রচনার ব্যাপারেই কোনও সম্পাদকীয় 
তাগিদের প্রয়োজন হয় না । গানের প্রথম পঙক্তিগুলি নিজেরা এসে ধরা দেয় । কথার আগে আসে 
সুর। দুর থেকে ভেসে আসা কোনও ফুলের সুগন্ধের মতন একটা কোনও নতুন সুর মাথার মধ্যে 
গুঞ্জরিত হয়, তারপর আপনি আপনিই যেন সেই সুর কথার অবয়বে ফুটে ওঠে । 

মধ্য রাত্রি পার হয়ে গেছে, একটা হাম্বীর সুর গুন গুন করছেন রবি । একটু পরেই সুরটাতে 
তেওরা তাল এসে গেল । তাল ফেরতার সঙ্গে সঙ্গে তাতে বসে গেল শব্দের ডানা, “আরও কত দূরে 
আছে সে আনন্দধাম .. আমি ক্লান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি... 

হঠাৎ রবি বেশ চমকে উঠলেন, মাথার ঠিক পেছনে স্নিগ্ধ মধুর বাতাসের স্পর্শ ! বাতাস এল 
কোথা থেকে ? পরপর কয়েক দিন অসহ্য গুমোট চলছে, তবে কি ঝড় উঠল ? রবি চোখে তুলে 
দেখলেন, বারান্দায় টবের গাছগুলোর একটা পাতাও কাঁপছে না, অন্ধকারে অদৃশ্য আকাশ, ঝড়ের 
আগমনের কোনও চিহ্নই নেই । 

আব একবার ওরকম হাওয়া রবির চুলে যেন হাতের স্পর্শ বুলিয়ে দিতেই তাঁর সবাঙ্গে শিহরন 
হল । সঙ্গে সঙ্গে তাঁর মনে হল, নতুন বউঠান ? 

এক যুগ কেটে গেল, নতুন বউঠান চলে গেছেন । তারও আগে, সদ্য কৈশোরোস্তীর্ণ রবি এরকম 
গ্রীষ্মের দিনে ঘমাক্তি অবস্থায় লেখায় নিমগ্ন থাকলে কাদন্বরী চুপি চুপি পেছন দিক থেকে এসে পাখার 
হাওয়া করতেন, কিংবা হাত বুলিয়ে দিতেন রবির চুলে । এত বছর বাদেও সেই মনের ভুল ? 

জ্যোতিদাদা এ বাড়ি চিরকালের মতন তাগ করার পর রবি তিনতলার এই চমৎকার মহলটি নিজে 
নিয়েছিলেন । প্রথম প্রথম রবির এরকম মনের ভুল শুধু নয়, চোখের ভুলও হত প্রায়ই । সে নতুন 
বউঠানের ছায়া দেখতে পেত | ঠিক মনে হত, দরজার আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন । এক গভীর 
অসুখী, অতৃপ্ত হাহাকার ভরা নারীর আত্মা যেন মৃত্যুলোক থেকে ফিরে এসে আবার শরীর ধারণ 
করতে চাইছে, কিন্তু পারছে না, স্বচ্ছ কাচের মতন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে । রবি জানতেন, 
এটা সত্যি নয়, তবু তার ব্যগ্র আকাঙ্ক্ষা ছিল, আর একবার নতুন বউঠান দেহ ধারণ করতে পারেন 
না? 

এখন আর রবি তা চান না । যে একেবারেই হারিয়ে গেছে, তাকে আর আঁকড়ে ধরার বৃথা চেষ্টা 
কেন ? তা ছাড়া, ওঁর কথা তো মাসের পর মাস মনেও পড়ে না। এই রবি তো আগেকার সেই রবি 
নন। তখন রবি ছিলেন প্রায় এই বাড়ি ও পরিবারের মধ্যেই আবদ্ধ এক ভীরু, কাব্য যশোপ্রার্থী, 
কাদশ্বরী ছিলেন তাঁর একমাত্র বন্ধু ও কবিতার প্রধান সমঝদার ও প্রেরণা । এখন রবি বাংলার 
সাহিত্যাকাশে উদিত জ্যোতিষ্ক, কবিতা ও গদ্যে সব্যসাচী, ঠাকুর পরিবারের এত বড় জমিদারির প্রধান 
পরিচালক, পাঁচটি সন্তানের জনক এবং পাবলিক ফিগার । 

মৃতদের বয়েস বাড়ে না। কাদম্বরী যে-বয়সে আত্মহত্যা করেছিলেন, সেই বয়েসেই আটকে 
আছেন, আর রবির বয়েস এখন ছত্রিশ । এখন কি আর নিরিবিলিতে জ্ঞোষ্ঠ ভ্রাতৃবধূর সঙ্গে খুনসুটি 
মানায় ? বিশেষত যাঁর শরীরী অস্তিত্বই নেই ! 

রবির মনে পড়ল বছর দু-এক আগেকার এমনই একটি রাতের কথা । সে রাতে রবি সত্যি বেশ 


উতলা হয়ে পড়েছিলেন । 


১৭১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মধ্য রাতে হঠাৎ ঝড় উঠেছিল । রবি একটি প্রবন্ধ রচনায় ব্যাপৃত ছিলেন, বারান্দা ছেড়ে ঘরের 
মধ্যে চলে এসে বন্ধ করে দিলেন সব কটি জানালা । আবার যে-ই লেখাতে মনোনিবেশ করেছেন, 
একটু পরেই মনে হল কে যেন ঠকঠক করছে একটা জানলায় । শব্দ শুনলে মনে হয়, কেউ যেন 
ব্যাকুলভাবে বলতে চাইছে, খুলে দাও, দ্বার খুলে দাও, ঝড়ের মধ্যে আমি বাইরে থাকতে পারছি না, 
ভেতরে আসতে দাও আমাকে ! 

রবি অনেকক্ষণ চেয়ে রইলেন জানলাটার দিকে ৷ কেউ নেই, তিনতলার বারান্দায় কারুর পক্ষে 
এসে দাঁড়ানো সম্ভবই নয় । তবু ঠকঠক শব্দ হচ্ছে ঠিকই এবং তার ভাষা যেন ওই রকম । 

নিশ্চয়ই কোনও একটা ছিটকিনি আলগা আছে । রবি উঠে গিয়ে জানলাটা খুলে ঠিক করতে 
যেতেই এক ঝলক হাওয়া ঢুকে এল । বাইরে মাতামাতি করছে উনপধ্যাশ পবন, ধারালো বৃষ্টির 
ফোঁটাও পড়তে শুরু করেছে। 

হাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এল একটা জুই ফুল । 

অতি সামান্য কোনও ব্যাপারও এক এক সময় কত গভীর তাৎপর্য মণ্ডিত হয়ে উঠতে পারে । 
বারান্দায় সার সার সাজানো ফুলের টব, তাতে অনেক জুঁই-বেল-রজনীগন্ধা ফুটে আছে । একটা জুই 
ফুল ঝড়ের তোড়ে ঘরের মধ্যে এসে পড়তেই পারে । কিন্তু রবির মনে হল, হাওয়া যেন কারুর 
আত্মা, আর ফুলটা সে-ই ছুড়ে দিয়েছে, যার ওই ফুল ছিল খুব প্রিয়। 

সঙ্গে সঙ্গে রবির মনে পড়ল, ঠিক দশ বছর আগে, বৈশাখ মাসের এই দিনটিতেই নতুন বউঠান 
আত্মঘাতিনী হয়েছিলেন ! এ কথা রবির সারা দিন মনে পড়েনি, ভুলে ছিলেন কী করে ? এ বাড়িতে 
অন্য কারুর এ দিনটি স্মরণ করার কোনও প্রশ্নই ওঠে না, কেউ তাঁর নাম ভুলেও উচ্চারণ করে না, 
যেন কাদন্বরী নামে কোনও বধূ এ পরিবারে কোনও দিনই ছিল না। 

অন্যরা না স্মরণ করুক, রবিও মনে রাখবেন না ? 

ফুলটি মেঝে থেকে তুলে নিয়েছিলেন রবি | 

জানলা খোলা রাখা যায় না, ভেতরে বৃষ্টির ছাঁট আসছে। বন্ধ করলেন বটে, কিন্তু ছিটকিনিটা 
সত্যিই নড়বড়ে, আবার খটাখট শব্দ শুরু হল । এবং সেই শব্দ শুনে রবির মনে হবেই যে নতুন 
বউঠান আবার ভেতরে আসতে চাইছেন । 

অশরীরীর সঙ্গে মানুষের ভাষায় কথা বলা যায় না। আগের লেখাটি সরিয়ে রেখে রবি অন্য 
একটি কাগজে লিখলেন : 


জানলার বাইরে থেকে ব্যাকুল কঠে যেন কেউ এর উত্তর দিল । গৃহহারা বায়ু নয়, আমি সে, 
আমি সে, আমাকে চিনতে পারছ না ? 
রবি আবার লিখলেন : 
তোমারে আজিকে ভুলিয়াছে সবে 
শুধাইলে কেহ কথা নাহি কবে 
এ হেন নিশীথে আসিয়াছ তবে 
কিসের তরে? 
লিখতে লিখতে রবির চক্ষু জ্বালা করে উঠল | গলায় অবরুদ্ধ হল বাষ্প । “ভুলিয়াছে সবে ? 
এটা কি বড় বেশি কঠিন হয়ে গেল না ? কেউ আর নাম উচ্চারণ করে না বটে, কিন্তু মন থেকে কি 
ইচ্ছে করলেই মুছে ফেলা যায় ? 
কত সাধ করে নতুন বউঠান সাজিয়েছিঙ্গেন এই তিনতলার মহল । এখনও অনেক কিছুতেই রয়ে 
গেছে তাঁর হাতের চিহ্ন । সব কিছু ছেড়ে নিজেই তো চলে গিয়েছিলেন, তবে আর ফিরে আসা 


১৭২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কেন ? বিদেহী আত্মা কি পুরনো অধিকার ফিরে পেতে পারে ? 
এ দুয়ারে মিছে হানিতেছ কর... 
রবির চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে কাগজের ওপর ; তবু তিনি লিখে যাচ্ছেন : 
যেথা একদিন ছিল তোর গেহ 
ভিখারীর মত আশে সেথা কেহ ? 
কার লাগি জাগে উপবাসী স্নেহ 


ঘুমায়েছে যারা তাহারা ঘুমাক 
দুয়ারে দাঁড়ায়ে কেন দাও ডাক 
পাশের ঘরে দুধের শিশুটি হঠাৎ কেঁদে উঠতে রবির ঘোর ভেঙে গিয়েছিল । সহসা বাস্তব এসে 
যেন এক ফুঁয়ে উড়িয়ে দিল পরাবাস্তবতা । তখন জানলার খটখটানিতে স্পষ্ট বোঝা যায় আলগা 
ছিটকিনির শব্দ । বাইরের ঝড় শুধুই ঝড়, তাতে কারুর মুখ ভাসে না । 
দু' বছর বাদে আজ রাতে আবার সেই অনুভূতি । আজও সেই বৈশাখের বিশেষ দিন । 
মাঝখানের বছরটিতে বৈশাখের এ সময় রবি কলকাতায় ছিলেন না, তাই কিছু খেয়ালও হয়নি । শুধু 
এ বাড়ির তিনতলার এই বারান্দার আশেপাশেই সেই আত্মা ঘোরাফেরা করে এক যুগ কেটে গেছে, 
তার পরেও ? 
রবি উঠে গিয়ে বারান্দার রেলিং-এ ভর দিয়ে দাঁড়ালেন । না নেই, সে কোথাও নেই, আত্মা বলে, 
যদি কিছু থাকেও, তবু তা পার্থিব কামনা-বাসনা নিয়ে ফিরে আসে না । এ সবই রবির নিজের মনের 
রসায়ন । 
দু'ঁ-একবার বিদ্যুৎ চমক দিচ্ছে, দূর দিগন্তে । ঝড় ও বৃষ্টি আসন্ন ৷ বৃষ্টির খুব প্রয়োজন এখন । 
শহরে এখন কলেরা ও পান বসন্তের খুব উপদ্রব চলছে। মহারাষ্ট্র থেকে ছড়াচ্ছে প্লেগের আতঙ্ক । 
এই সব রোগ-মহামারীর কাছে মানুষ অসহায়, একমাত্র প্রবল বর্ধণেই রোগের বীজাণু ধুয়ে যেতে 
পারে । 
এই ধরনের বাস্তব কথা মনে এনে রবি নতুন বউঠানের অশরীরী অস্তিত্বকে দূরে সরিয়ে দিতে 
চাইলেন । 
দশ-বারো বছর কোথা দিয়ে কেটে গেল, এখনও রবির অনেক রচনায় কাদম্বরীর ছায়া এসে 
যায়। এক সময় রবি যেমন তার সদ্য লেখা কবিতা ওঁকে শোনাবার পর ওঁর মতামত শুনে কিছু কিছু 
পঙক্তি অদলবদল করতেন, এখনও তেমনই যেন, তিনি নিঃশব্দে পাশে এসে দাঁড়ান হঠাৎ হঠাৎ, 
রবির কলম দিয়ে তিনি তাঁরই বিলাপ, তাঁর মর্মবেদনা লিখিয়ে নেন । 
ওই মুখ ওই হাসি কেন এত ভালবাসি, 
কেন গো নীরবে ভাসি অশ্রুধারে ! 
তোমারে হেরিয়া যেন জাগে স্মরণে 
তুমি চির-পুরাতন চির জীবনে ! 
অন্য কেউ এসব কবিতার সঠিক মর্ম বুঝবে না । তুলিয়া অঞ্চলখানি/ মুখ-পরে দাও টানি/ ঢেকে 
দাও দেহ ।/ করুণ মরণ যথা/ ঢাকিয়াছে সব ব্যথা/ সকল সন্দেহ... যে কবিতায় এই সব লাইন 
আছে, সেই কবিতাটি ‘মৃত্যুর পরে” নাম দিয়ে ছাপা হবার পর অনেকে মনে করেছিল, ওটা বুঝি 
বঙ্কিমবাবুর স্মরণে লেখা । মূর্খ আর কাকে বলে ! ভাবুক, যার যা খুশি ভাবুক ! 
যদি অন্তরে লুকাবে বসিয়া 
হবে অস্তরজয়ী 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৭৩ 


তবে তাই হোক । দেবী, অহরহ 
জনমে জনমে রহো তবে রহো 
নিত্য মিলনে নিত্য বিরহ 

জীবনে জাগাও প্রিয়ে... 


পরদিন সকালে রবি ভৃত্যদের ডাকিয়ে তাঁর লেখার টেবিলটি আনালেন দোতলার একটি ঘরে । 
এ ঘরখানি যেমন-তেমন, বাইরের কোনও দৃশ্য দেখা যায় না। তিনতলার অমন সুদৃশ্য জায়গা ছেড়ে 
রবি লেখার জন্য এ ঘর বেছে নিলেন বলে অনেকেই বিস্মিত । সঠিক কারণটি অন্যদের বলে 
বোঝানো যায় না। রবি বললেন, ওপর তলায় মৃণালিনীকে পাঁচটি বাচ্চা সামলাতে হয়, খোকা-খুকুরা 
লেখার মধ্যে এসে কথা বলে, তাতে একাগ্রতা নষ্ট হয়, সেই জন্যই একটা নিরিবিলি স্থান দরকার । 


একজনের স্মৃতিভার নিয়ে পড়ে থাকলে সাহিত্যের জগতে বেশি দূর অগ্রসর হওয়া কী করে 
আর আখ মাড়াই কলের ব্যবসা শুরু করেছেন, তাতেও মনোযোগ দিতে হয় । অতীতের দিকে মুখ 
ফিরিয়ে থাকলে ভবিষ্যৎকে দেখা যাবে কী ভাবে ? এক একবার ভাবের ঘোরে মনে হয়েছে, নতুন 
বউঠান যখন বারবার নিশীথ কালে এসে দুয়ারে আঘাত করছেন, তখন তাঁর সঙ্গে অচেনা অসীম 
আঁধারের জগতে ভেসে পড়লে কেমন হয় ? কিন্তু না, তা কী করে হয়, নতুন বউঠান আত্মঘাতিনী 
হয়েছিলেন বলে রবিও কেন জীবন বিসর্জন দেবে ? ওঁকে বিদায় দিতেই হবে মন থেকে । বলো 
শাস্তি, বলো শাস্তি-_/ দেহ সাথে সব ক্লাস্তি/ পুড়ে হোক ছাই... 

এর পর রবি সত্যি খুব ব্যস্ত হয়ে পড়লেন । সম্পত্তি নিয়ে কিছু কিছু অশান্তি চলছিলই, এই সময়ে 
তা প্রকট হয়ে পড়ে । গুণেন্দ্রনাথের অকালমৃত্যুর পর তাঁর তিনটি নাবালক পুত্রের ভাগের সম্পত্তির 
দেখাশোনার ভার দেবেন্দ্রনাথই নিয়েছিলেন । বার্ধক্যহেতু অশক্ত হয়ে পড়ায় তিনি সেই দায়িত্ব 
দিয়েছেন রবিকে । যদিও গুণেন্দ্রনাথরা কখনও ব্রাহ্মধর্ম গ্রহণ করেননি এবং তাঁদের বসতবাটিও 
আলাদা, তবু একই পরিবারের এই দুই শাখায় কখনও সৌহার্দেরি অভাব হয়নি । গগনেন্দ্র, সমরেন্দ্র 
অবনীন্দ্র এই তিন ভাই-ই রবির বিশেষ ভক্ত | কিন্ত বাইরে থেকে নানা লোকের উস্কানি দেবার 
অভাব হয় না। গুণেন্দ্রনাথের ওই পুত্রেরা এখন সাবালক, নিজেদের সম্পত্তি তাদের এখন বুঝে 
নেওয়াই তো উচিত, জমিদারিতে তাদের ন্যায্য ভাগ কোথায় কতখানি তাও জানা দরকার, এরকম 
একটা গুঞ্জন তুলে দিল ওই পরিবারের শুভার্থীরা । এই নিয়ে মামলা-মোকদ্দমা শুরু হলে অনেকেরই 
লাভ | 

দেবেন্দ্রনাথের এতগুলি কৃতী পুত্র, তবু তিনি জমিদারি ও পারিবারিক বিষয়ে সব কিছু দেখাশুনো 
ও সিদ্ধান্ত নেবার পূর্ণ কর্তৃত্ব দিলেন কনিষ্ঠ পুত্রকে । এই সময় তিনি রবিকে পাওয়ার অফ ত্যাটর্নি 
দিয়ে দিলেন, যার ফলে দুই পরিবারের যে-কোনও খুঁটিনাটি সমস্যায় রবিকেই মাথা ঘামাতে হবে । এ 
জন্যে এখন রবিকে প্রায়ই উকিল-ব্যারিস্টারদের সঙ্গে পরামর্শ করতে হয়, কখনও ছুটিতে হয় 
আদালতে । কে বলে কবিদের সাংসারিক জ্ঞান থাকে না ? এই সব বৈষয়িক কাজে দেবেন্দ্রনাথকে 
খুশি করা সহজ নয়, সামান্য গাফিলতিও তাঁর নজর এড়ায় না। দেবেন্দ্রনাথ এখন অবস্থান করছেন 
পার্ক স্ট্রিটের এক ভাড়া বাড়িতে, রবিকে সেখানে ঘন ঘন ছুটতে হয়, পিতার কাছে সব হিসেবনিকেশ 
দাখিল করতে হয় । রবির কাজকর্মে পিতা বেশ সন্তুষ্ট, তিনি অন্য পুত্রদের বাদ দিয়ে, জোড়াসাঁকো 
বাড়ির সংলগ্ন একখণ্ড জমি দান করেছেন রবিকে | রবি সেখানে নিজস্ব একটি বাড়ি বানাচ্ছে, সে 
খরচও জোগাচ্ছেন দেবেন্দ্রনাথ ৷ 

রবির অবস্থা এখন বেশ সচ্ছল । পারিবারিক মাসোহারা ছাড়াও জমিদারি কাজ দেখার জন্য 
অতিরিক্ত মাসোহারা পান, ভ্রাতুষ্পুত্রদের সঙ্গে পৃথক ব্যবসাতেও বেশ লাভ হচ্ছে। পাট ও আখ 
মাড়াই কল ছাড়াও এখন কাঁচা চামড়া কেনা-বেচা যুক্ত হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কাঁচা চামড়া 
কেনা হয়, সেগুলি বিক্রি হয় কলকাতায় । এর মধ্যে শেখ রহম আলি ও ফকির মহম্মদ নামে দুই 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ব্যক্তি রবিদের কোম্পানি থেকে প্রচুর চামড়া কিনে নিয়ে টাকা আটকে দিল । অনেক টাকার ব্যাপার, 
সুতরাং মামলা ঠুকতে হল ওদের বিরুদ্ধে । 

ব্যবসাতে জড়িয়ে পড়ে রবি বুঝতে পারলেন, ইংরেজ বণিকদের সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় 
বাণিজ্যের প্রসার ঘটাতে নী পারলে এ দেশের মানুষের উন্নতির কোনও আশা নেই । তাঁর দাদা 
জ্যোতিরিন্দ্রনাথ ঠিক পথেই এগোচ্ছিলেন। কিন্তু বেহিসেবি ও হঠকারী ছিলেন বলেই তিনি সর্বস্বান্ত 
হলেন । দেশীয় ব্যবসায়ীদের অগ্রসর হতে হবে ধীরে ধীরে, ইংরেজ কম্পানিগুলি সহজে তাদের 
বাজারে ঢুকতে দেবে না। সেই জন্যই আগে দরকার দেশের মানুষদের সজাগ করা, তারা যদি 
স্বেচ্ছায় বিলিতি দ্রব্যের বদলে স্বদেশি দ্রব্য কিনতে শুরু করে, তা হলে বিদেশি ব্যবসায়ীরা পিছু হঠতে 
বাধ্য হবে । অবশ্য দিশি জিনিসের মান ও গুণেরও উন্নতি করতে হবে । অনেক গ্রামীণ কুটির 
শিল্পের কথা শহরের মানুষ জানেই না, সে কারণে শহরে শহরে স্বদেশি শিল্প ভাণ্ডার স্থাপনের বিশেষ 
প্রয়োজনীয়তা আছে । 

জমিদারির কাজ, ব্যবসা, বৃহৎ পরিবারের সব কিছুর বিলিব্যবস্থা, এসব তো 'মাছেই, কিন্তু কলমও 
থেমে নেই । এখন আর রবি দিনের বেলায় লেখার সময় প্রায় পান না, লেখেন রাত্তির বেলা । 
দিনের কর্মব্যস্ত মানুষটির সঙ্গে রাত্রির মানুষটির যেন কোনও মিলই নেই । সকলের থেকে আলাদা 
এক নির্জন মানুষ । নিজের মধ্যে বিভোর । এখন গদ্যের চেয়ে গানই আসছে বেশি । 
সভাসমিতিতে গেলে লোকে নতুন গান শুনতে চায় । 

কখনও সখনও ফরমায়েশি গানও লিখতে হয় । আত্মীয়-পরিজনদের মধ্যে কারুর বিয়ে হলে রবি 
সেই উপলক্ষে নতুন গান বাঁধবেনই, সবাই ধরে নিয়েছে । ব্রহ্মসঙ্গীত রচনা করতে হয়। 
অনুবাদ-ঘেঁষা গানের দিকেও তাঁর ঝোঁক পড়েছে । বহুল প্রচলিত কোনও শাস্ত্রীয় সঙ্গীত গুন গুন 
করতে করতে তাতে বাংলা কথা বসাতে ইচ্ছে করে । “কৌন রূপ বনে হো রাজাধিরাজ', তিলক 
কামোদের সুরে এই গানটি কয়েকবার গাইতে গাইতে কথাগুলো বদলে যায়, “মধুর রূপে বিরাজ হে 
বিশ্বরাজ... | মূল সুরের কাঠামোটা ঠিকই থাকে, তবু এমন কিছু একটা ঘটে যায় যে শেষ পর্যন্ত আর 
সেটা ঠিক শাস্ত্রীয় সঙ্গীত থাকে না, রবির নিজস্ব গান হয়ে যায় । রবির বন্ধু কবিবর দ্বিজেন্দ্রলাল রায় 
বলেন, আপনার গান এত শক্ত যে আমার গলায় ওঠে না কিছুতেই । আপনি সুরের মধ্যে কী একটা 
ঘটিয়ে দেন বলুন তো ! দ্বিজেন্দ্রবাবু নিজে সুগায়ক, যে-কোনও আড্ডা-সম্মিলনে তিনি নিজস্ব হাসির 
গান গেয়ে দারুণ জমিয়ে দেন, তাঁর রীতিমতন শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া তৈরি গলা, তবু তিনি 
রবি-রচিত গান কিছুতেই গলায় তুলতে পারেন না। 

এই শীতে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসবে, সেই উপলক্ষেও রবিকে নতুন গান রচনার 
ফরমাস জানানো হয়েছে । 

কংগ্রেস সম্পর্কে সাধারণ মানুষেব আগ্রহ বা কৌতূহল দিন দিন বাড়ছে । কংগ্রেসের অধিবেশন 
একটা বেশ বড় রকমেব ঘটনা ৷ রবি এবং ঠাকুর পরিবারের অনেকেই কংগ্রেস সম্পর্কে বিশেষ 
উৎসাহী, আসন্ন অধিবেশনে রবি একজন প্রতিনিধি, তাঁর ওপর পড়েছে উদ্বোধন সঙ্গীতের ভার । 

একদিন সকালে কংগ্রেসের বিশিষ্ট নেতা বিপিন পাল আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে এলেন 
জোড়াসাঁকোর বাড়িতে । বিপিন পাল মশাই রবিকে একটি বিচিত্র অনুরোধ জানালেন । মহারাষ্ট্র 
গণেশ পুজো খুব জনপ্রিয়, সেই উপলক্ষে বহু মানুষ সমবেত হয় | বিপিন পালের ইচ্ছে এখানে দুর্গ 
পূজাও সেইভাবে প্রচলিত হোক, দিকে দিকে সর্বজনীনভাবে এই পুজা ছড়িয়ে পড়ুক । তবে নিছক 
পূজা নয়, দেবীমূর্তিকে দেশমাতৃকার রূপ দিতে হবে, এই পূজা উপলক্ষে সবাই নিজের দেশকে জননী 
হিসেবে ভাবতে পারবে । সেইভাবে দেবীমূর্তির আদলে মাতৃস্তোত্র রচনা করা দরকার । রবীন্দ্রবাবু 
ছাড়া তেমন গান আর কে বাঁধতে পারবে ? সেই গান পরিবেশিত হবে কংগ্রেসের মঞ্চে । 

অনুরোধটি শুনে রবি বেশ অবাক হলেন । কংগ্রেসের মঞ্চে দুর্গা মূর্তির বন্দনা ? কংগ্রেস কি শুধু 
হিন্দুদের ? হিন্দু-মুসলমান-বৌদ্ব-পারসিক-গ্রিস্টান সবাইকে মেলাবার জন্যই তো কংগ্রেসের 
প্রতিষ্ঠা । হিন্দু ছাড়া আর কেউই তো ঠাকুর-দেবতায় বিশ্বাসী নয় । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৭৫ 


বিপিন পাল বললেন, আমি তো ধর্মের গান চাইছি না, চাইছি দেশবন্দনা । নিছক মানচিত্র দেখে 
দেশকে বোঝা যায় না। মাতৃমূর্তি হিসেবে কল্পনা করলে, সমগ্র দেশ চোখের সামনে ভেসে ওঠে, 
ভক্তিতে আমাদের মাথা নুয়ে আসে । মুসলমান-ধ্রিস্টানরা তো এখনও তেমন কোনও গান রচনা 
করেনি, দেশাত্মবোধক গান আর কোথায় ? হিন্দুরা লিখতে গেলে একটা মূর্তির আদল এসে যাবেই । 
অত খুঁতখুঁতে হলে চলে না, রবিবাবু ! আমরা তো মুসলমান-খ্রিস্টানদের দুগা পূজা করতে বলছি না, 
কিন্ত দেশকে মা বলে মেনে নিতে আপত্তি হবে কেন ? 

রবি বললেন, বঙ্কিমবাবুর বন্দে মাতরম্‌ গানটিই তো সেরকম গানের আদর্শ । সেটি গাইলেই 
হয়। 

বিপিন পাল বললেন, আপনি নতুন করে সহজ ভাষায় লিখে দিতে পারতেন যদি, একই সঙ্গে 
ভক্তি উদ্দীপনা মিলিয়ে... 

রবি বললেন, আমাকে মাপ করবেন, আমার পক্ষে সম্ভব নয় । 

বিপিন পাল খানিকটা মনঃক্ষুপ্র হয়ে চলে গেলেন । রবি কিছুক্ষণ বসে রইলেন চুপ করে। 
কংগ্রেসের মঞ্চে দেবীবন্দনা গীতি সম্পর্কে তাঁর আপত্তি তো আছেই । তা ছাড়া তিনি নিজেও যে 
ফিদা দা অন্তরে যদি ভক্তি না থাকে তা হলে কলম দিয়ে ভক্তি রসের গান বেরুবে 

করে? 

রবি বরং অন্যরকম একটি গান লেখার কথা ভাবলেন । বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের 
প্রতিনিধিরা আসবেন, তাঁদের পৃথক পৃথক ভাষা । কংগ্রেসের মঞ্চে ভাষা একটা সমস্যা । ভারতের 
কোনও ভাষাই সর্বজনবোধ্য নয়, তাই ইংরিজিতেই সব বক্তৃতা ও প্রস্তাব পেশ হয়। এক একজনের 
বক্তৃতায় ইংরিজির ফোয়ারা ছোটে । যেখানে স্বদেশি ভাব জাগাবার এত প্রয়াস চলেছে, সেখানে 
রাজশক্তির ভাষাকে এতখানি গুরুত্ব দেওয়া রবির পছন্দ নয় । ইংরিজির প্রাধান্যের জন্যই কংগ্রেসের 
নেতৃত্বে যত সব বিলেত ফেরত ব্যারিস্টারদের আধিপত্য । যাঁরা ভাল ইংরিজি জানেন না, তারা 
তাঁদের মতামত ব্যক্ত করার সুযোগও পান না। 

কলকাতায় অধিবেশন হলেও সব বাংলা গান হলে অনেক প্রতিনিধিই কিছুই বুঝবেন না। যদি 
অধিকাংশ তৎসম শব্দ মিশিয়ে কোমও গান রচনা করা যায়, তা হলে কেমন হয় । অধিকাংশ শিক্ষিত 
মানুষই সংস্কৃত কিছুটা বোঝেন । দক্ষিণ ভারতের তামিল-তেলুগুভাবীরাও সংস্কৃত জানেন । যেমন 
শিক্ষিত হিন্দুরা ফার্সি ও উদ্দুচ্চা করে, তেমনি শিক্ষিত মুসলমানরাও সংস্কৃত শেখে । 

রবি লিখলেন, অয়ি ভুবনমনোমোহিনী 

অয়ি নির্মল সূর্য করোজ্জ্বল ধরণী 
জনক জননী জননী 


নীল সিদ্ধুজল ধৌত চরণতল 
অনিল বিকম্পিত-শ্যামল অঞ্চল 
অন্বর চুম্বিত ভাল হিমাচল, শু্রতুষার কিরীটি নী... 
গানটি তৎসম শব্দবহুল বটে, কিন্ত অজ্ঞাতসারে এর মধ্যেও যে একটি মূর্তির আদল এসে গেছে, 
তা রবি তখন খেয়াল করলেন না । 
শেষ পর্যন্ত কংগ্রেসের নেতারা ঠিক করলেন, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমই হবে উদ্বোধনী সঙ্গীত । 
রবিরই যুক্তিতে এই গানটিও সংস্কৃত শব্দে পূর্ণ, সুতরাং সর্বজনগ্রাহ্য হবে । 
রবির ইচ্ছে ছিল, প্রথম গানটি হবে অস্তত দশ বারোজনকে নিয়ে সমবেতভাবে । তাতে বেশ 
জমজমাট হয় | বন্দে মাতরম্‌ গানটির প্রথম দুটি স্তবকের সুর রবি নিজেই দিয়েছিলেন, কিন্ত 
অন্যদের শেখাতে গিয়ে দেখলেন, সবাই সুর ঠিক তুলতে পারছে না। তেমন জমছে না গানটা । 
তখন রবি ভাবলেন, জ্যোতিরিন্দ্রনাথের একটি গান দিয়ে উদ্বোধন করলে কেমন হয় ? চল রে চল 
সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহান... এ গানের কথা যেমন দেশাত্মবোধক, সুরও সহজ, 


১৭৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অনেকটা মাচিং সং-এর মতন । 

কংগ্রেস অধিবেশনের জন্য প্রকাণ্ড মণ্ডপ তৈরি হয়েছে বিড়ন স্কোয়ারে । এই দ্বাদশ অধিবেশনের 
সভাপতি বোম্বাইয়ের বিশিষ্ট আইনজীবী জনাব রহিমতুল্লা এম. সায়ানি, ভাবতের খ্যাতিমান সমস্ত 
ব্যক্তিই এখানে উপস্থিত । মঞ্চের ওপর একটা পিয়ানো ও অন্যান্য বাদ্যযন্ত্র এনে রবির পরিচালনায় 
প্রথমে সমবেত স্বরে হল জ্যোতিরিন্্রনাথেব ওই গান ৷ প্রচুব হাততালির পব কয়েকজন টেচিযে 
উঠল, রবিবাবুর গান, ববিবাবুর গান । 

রবিকে এককভাবে গাইতেই হবে জনতার দাবিতে । শ্রোতার সংখ্যা প্রায় দু' হাজাব | মঞ্চ থেকে 
মনে হয় যেন এক বিপুল জনরাশি । ববি নিজেব গানের বদলে বন্দে মাতবমই গাইবেন ঠিক করে 
বেখেছিলেন । সরলাকে বসতে বললেন অগনে । সে এই গানটির সুর ভাল জানে । তাবপব 
রবি মঞ্চের একেবাবে সামনে এসে একক কণ্ঠে ধরলেন গান । অত মানুষ একেবারে নিঃশব্দ, 
তাব মধ্যে গমগম কবতে লাগল ববিব ভবাট কণ্ঠস্বব । সেই প্রথম সাবা ভারতের প্রতিনিধিবা 
বন্দে মাতরম গানটি শুনল এবং জাতি- ধর্ম- সম্প্রদায়নির্বিশেষে সমস্ত প্রতিনিধিই ধন্য ধন্য করতে 
লাগল । 

এব পর আর অনা গান জমে না । ববি তাঁব নতুন গান, অয়ি ভুবনমনোমোহিনী কয়েকজনকে 
শিখিযে তৈরি করেছিলেন, সেটা বাদ গেল । যারা গানটি শিখেছিল, তাদের মধ্যে একজনেব নাম 
অতুলপ্রসাদ সেন, বিলেত প্রত্যাগত এই নবীন ব্যারিস্টারটির বেশ মিষ্টি, সুবেলা গলা । অতুল 
খানিকটা নিবাশ হযে জিজ্ঞেস কবল, রবিবাবু, আমাদের গানটা হবে না? 

কয়েক দিন পর ঠাকুরবাডিতে কংগ্রেসের প্রথম সারির নেতাদের ভোজসভায় আপ্যায়িত করা 
হল । খাদ্য পরিবেশনের আগে গান । ববি তাঁব গাযক-গায়িকাদেব সবাইকে সাদা পোশাক পবে 
আসতে বলেছিলেন । তিনি নিজেও পবেছেন শুভ্র ধুতি ও কামিজ, তার ওপব সিক্কের চাদব | তিনি 
মাঝখানে দাঁড়ালেন, দু’ পাশে অন্য যুবক-যুবতীরা । অযি ভুবনমনোমোহিনী শুনে অন্য প্রদেশের 
শ্রোতারা স্বীকাব করলেন, তাঁদের বুঝতে কোনও অসুবিধে হযনি, এমন মধুর সুরের গানও তাঁরা 
আগে শোনেননি । 

পরপর কয়েক দিন বেশ ধকল যাওয়ায় ববি খানিকটা ক্লান্ত হয়ে পড়লেন । মনটা কলকাতা 
ছেড়ে পালাই পালাই করছে । শীত পড়েছে জাঁকিয়ে । এই সময শিলাইদহের নাগর নদীতে বজবা 
ভাসিযে দিন কাটানোব মতন আনন্দের কোনও তুলনা হয় না। নদী হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু 
কলকাতার কিছু কাজ না চুকিয়ে যাওয়া যাবে না। 

হই-হট্টগোলের মধ্যে প্রায় এক মাস লেখা হয়নি কিছুই । এবকম কিছুদিন না লিখলে 
তাঁব মন ছটফট করে । শিল্পরস ছাড়া তাঁর মন পরিশ্ুত হয় না। রাত্তিরে দোতলার ঘরে 
গ্যাসের বাতি জ্বেলে ববি কাগজকলম নিয়ে বসলেন । মাথায় কিছু আসছে না। কলম 
নিয়ে আঁকিবুকি কাটতে কাটতে এক সময় একটা ছবি ফুটে উঠল । একটি নারীর মুখের আদল । 
একে? 

রবি ভুক কুঞ্চিত করে বললেন, আবার তুমি এসেছো ? না, না, মিথ্যে মিথ্যে, তুমি 
কোথাও নেই ৷ সব শেষ হযে গেছে, কতগুলি বছর কেটে গেল, আমি তোমায় মনে 
রাখিনি-_ 

হঠাৎ রবি হাহাকার করে ভেঙে পড়লেন, টেবিলে মাথা দিয়ে কাঁদতে লাগলেন ফুঁপিয়ে ফুঁপিয়ে । 
আপ্লুত স্বরে বলতে লাগলেন, না, না, নতুন বউঠান, সত্যি নয়, এ কথা সত্যি নয়, আমি তোমাকে 
একদিনের জন্যও ভুলিনি, আমি কি এত অকৃতজ্ঞ হতে পারি ? সব সময় তোমার কথা মনে পড়ে... 
সেদিন বিডন স্কোয়ারে গান গাইবার পর যখন হাজার হাজার লোক আমার সুখ্যাতি করছিল, আমি 
তখনও শুধু ভাবছিলুম, নতুন বউঠান এই দৃশ্য দেখলে কত খুশি হত ! অন্য লোক যতই সম্মান দিক, 
শিরোপা দিক, আমার তুচ্ছ মনে হয়, তুমিই তো আমাকে সম্রাট করেছ, তুমি আমার মাথায় পরিয়েছ 
প্রেমের মুকুট... 


১৭৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেশ কিছুক্ষণ বাদে ববি চোখ মুছে শাস্ত হলেন । তারপর হঠাৎ সদ্য পাথর ভেদ করে উঠে আসা 
ঝনরি মতন লিখতে লাগলেন : 

আমার সত্য মিথ্যা সকলই ভুলিয়ে দাও 
আমায আনন্দে ভাসাও 

না চাহি তর্ক না চাহি যুক্তি 
না জানি বন্ধ না জানি মুক্তি 

তোমাব বিশ্বব্যাপিনী ইচ্ছা 
আমাব অন্তরে জাগাও.. 


২৪ 


আদালত থেকে ফিবে দোতলাব গাড়ি বারান্দায় বসে চা পান করছিল যাদুগোপাল । প্রতিদিন এই 
সময় তার স্ত্রী তো বটেই, ছেলেমেয়ে দুটি, তার বিধবা ভগিনী, এক দূর সম্পর্কের পিসিমা, পিসতৃতো 
ভাই সবাই উপস্থিত থাকে । এই সময়টিতে পারিবারিক সম্মিলন হয় । 

যাদুগোপাল এখন নামজাদা ব্যারিস্টার । যে-কোনও পেশাতেই যারা সার্থক হয়, তারা নাজেব 
সংসারের প্রতি বিশেষ মনোযোগ দিতে পারে না। ছেলে-মেয়েদের সঙ্গেও সাক্ষাৎ হয় কচিৎ। 
সকালে এবং সন্ধের পর যাদুগোপালকে চেম্বারে বসতে হয়, ক্রমেই মকেলদের ভিড় এমন বাডছে যে 
এক একদিন রাত এগারোটা বেজে যায় । তাই যাদুগোপাল বিকেলের এই সমযটায বাইরের কাবোব 
সঙ্গে দেখা করে না। পরপর তিন কাপ চা খায, তার স্ত্রী সুনেত্রা নিজের হাতে কিছু না কিছু খাবাব 
বানায়, যাদুগোপাল ছোট মেয়েটিকে কোলে বসিয়ে আদর করতে কবতে টুকিটাকি পারিবারিক 
কাহিনী শোনে । যাদুগোপালের এক সময় গান-বাজনার দিকে ঝৌক ছিল, এখন একেবারেই সময় 
পায না, তবে ছেলে আর মেয়েকে গান গাইবার উৎসাহ দেয় । 

আর্দালি এসে একটা ভিজিটিং কার্ড দিতেই যাদুগোপাল ভুরু কৌচকাল । এ সময় আবার কে 
এসে উৎপাত করে ? যাদুগোপাল হাত নেড়ে বলতে যাচ্ছিল, না, না, এখন দেখা হবে না বলে দাও, 
তবু একবার নামটার ওপর চোখ বুলিয়ে থমকে গেল । এ যে তার কলেজের বন্ধু দ্বারিকা । সে 
বলল, বাবুটিকে বসিয়েছ তো, আমি এক্ষুনি আসছি । 

আবার আর্দালিকে হাতের ইঙ্গিতে থামতে বলে সে সুনেত্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি 
তো আমার বন্ধু দ্বারিকাকে দেখেছ ৷ তাকে এখানে আসতে বলি ? তাকে বাইরের ঘরে বসিয়ে রাখাটা 
ভাল দেখায় না । আমাদের সঙ্গে এখানে বসে সে চা খাক ! 

সুনেত্রা ব্রাহ্ম পরিবারের কন্যা, পুরোপুরি অন্তঃপুরিকা নয়; বাইরের লোকদের সঙ্গে মেলামেশার 
অভ্যেস আছে । সে সম্মতি জানাল ৷ যাদুগোপাল তার পিসতুতো ভাইকে বলল, যা তো, ওঁকে 
ওপরে নিয়ে আয় । 

দ্বারিকা সম্পর্কে যাদুগোপালের মনে একটা অপরাধবোধ আছে । মাস তিনেক আগে দ্বারিকার 
মাতৃবিয়োগ হয়েছে, দ্বারিকা নিজে এসে নেমন্তন্ন করে গেলেও যাদুগোপাল বন্ধুর মাতৃশ্রাদ্ধের দিন 
উপস্থিত হতে পারেনি । বিশেষ কাজে তাকে নাটোর যেতে হয়েছিল । তারপরেও যে একদিন 
দ্বারিকার সঙ্গে দেখা করে আসবে, আজ না কাল করতে করতে যাওয়াই হয়ে ওঠেনি, কাজের এমনই 
চাপ। এটা একটা গহিত অসামাজিকতা । খাঁটি বন্ধু বলেই দ্বারিকা তবু নিজে থেকেই আবার 


এসেছে । 
১৭৮ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দ্বারিকাকে হঠাৎ চিনতে পারা যায় না। দৈর্ঘ্যে-্রস্থে বেশ বড় আকারের মানুষ, তার মাথায় ছিল 
বাববি চুল ও নাকের নীচে পুরুষ্ট গোফ । শ্রাদ্ধের সময় মস্তক মুণ্ডন করতে হয়েছিল, এখন মাথাটি 
কদম ফুলেব মতন | গৌফটি অদৃশ্য । চোখে সে সদ্য সোনাব ফ্রেমের চশমা নিয়েছে । চুনোট করা 
ধুতিব ওপর জড়ির কাজ করা বেনিয়ান পরা, গলায় সোনার মফচেন । দু' হাতের আঙুলে বেশ 
কযেকটি মণি-মাণিকোব আউটি । 

যাদুগোপাল উঠে দাডিয়ে বলল, আয়, আয় দ্বারিকা, তোব কাছে আমি ক্ষমা চাইছি ভাই, তোর 
মাযেব কাজে আমি যেতে পাবিনি, সে জন্যে মবমে মরে আছি । 

দ্বাবিকা বলল, তুই তখন নাটোর গিয়েছিলি তা আমি শুনেছি । এ সময় উপস্থিত হয়ে ব্যাঘাত 
ঘটালাম না তো ? 

যাদুগোপাল বলল, মোটেই না, মোটেই না। বরং ভাল সময়ে এসেছিস । তুই আমাদের সঙ্গে 
চা-পান করবি তো । 

দ্বারিকা বলল, চায়ে আমাব কোনও সময়েই আপত্তি নেই । 

যাদুগোপালেব পিসিমা, দিদি, অন্যানারা আস্তে আস্তে ভেতরে চলে গেল, ছেলে-মেযেরাও 
থাকতে চাইল না । সুনেত্রা দ্বাবিকাব সামনে প্লেট সাজিয়ে দিল, বিস্কিট, কাজু বাদাম, হ্যাম-স্যান্ডুইচ, 
ববফি । পোবসিলিনেব পেয়ালায় চা। দ্বারিকা বরাবরই ভোজন রসিক, সে অত খাদ্যদ্রব্য দেখে 
আপত্তি জানাল না । 

যাদুগোপাল সুনেত্রাকে বলল, ওকে হ্যাম-স্যান্ডুইচ দিয়ো না, শশার স্যান্ডুইচ বানিয়ে দাও বরং | 

দ্বারিকা মুখ তুলে বলল, কেন £ 

যাদুগোপাল বলল, কালাশৌচ এক বছর থাকে না ? এই এক বছর অন্যের বাডিতে আমিষ ভক্ষণ 
কবতে নেই । তুই বুঝি এসব মানিস না ? ূ 

দ্বারিকা বলল, তুই একে ব্রাহ্ম, তায় বিলেত-ফেরতা ব্যারিস্টার, তুই এত জানিস, আমি তো জানিই 
না। এক বছর অন্যেব বাডিতে আমিষ খেতে নেই, এটা কোন্‌ বইতে লেখা আছে রে? 

যাদুগোপাল ইতস্তত কবতে লাগল । এসব কোন্‌ বইতে লেখা থাকে সে খবর সে জানে না। 
তবে হিন্দুদেব এই সব আচার-বিচার মানতে সে তো দেখে আসছে ছোটবেলা থেকে । দ্বারিকা কট্টর 
হিন্দু, পাছে এ বাড়িতে এসে তাকে আচারপ্রষ্ট হতে হয়, সেই জন্যই যাদুগোপাল তাকে স্মরণ করিয়ে 
দিতে চেয়েছিল । 

সমস্ত আহাৰ্য পবিপাটিভাবে শেষ করে চায়ে চুমুক দিতে লাগল দ্বারিকা | যাদুগোপাল ভাবল, 
দ্বাবিকা নিশ্চযই কোনও উদ্দেশ্য নিয়ে এসেছে । সে নিছক অলস জমিদার নয় । একটি পত্রিকা 
চালায, পাচটি স্কুল স্থাপন কবেছে, সম্প্রতি একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে । তা ছাড়া 
আবও অনেক সামাজিক কর্মের সঙ্গে জড়িত । দ্বাবিকাও বেশ ব্যস্ত মানুষ । 

সুনেত্রার দিকে তাকিযে দ্বাবিকা বলল, বড তৃপ্তি পেলাম, বউঠান । আপনার হাতের চায়ের স্বাদ 
অপর্ব । 

সুনেত্রা জিজ্ঞেস করল, আর দু'খানা স্যান্ডুইচ আর বরফি দিই ? 

যাদুগোপাল বলল, দ্বাবিকা, তোর মা চলে গেলেন, তাকে তো আমি দেখেছি, কী ব্যক্তিত্বময়ী 
ছিলেন, আমাদের কত যত্ব কবে খাওয়াতেন, তিনি ছিলেন তোর মাথার ওপর.” মায়ের স্থান আর 
কেউ নিতে পাবে না। 

দ্বারিকা নিঃশব্দে মাথা নাডতে লাগল । 

যাদুগোপাল আবার বলল, শ্রাদ্ধে তুই যে বিরাট ধুমধাম করেছিস তা আমি শুনেছি । শহরের বহু 
লোক বলাবলি করেছে । একবার গ্রামের বাড়িতে, একবার কলকাতায়, পীচশো জন ব্রাহ্মণ আর 
দু'হাজার কাঙালিকে তুই বস্ত্র দান করেছিস, সবাই ধন্য ধন্য করেছে। 

দ্বাবিকা বলল, জমিদারদের এই সব আডম্বর করতেই হয় | জমিদারের রক্ত তো আমার শরীরে 


১৭৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গেছি। পাছে লোকে বলে আমি কৃপণ কিংবা জমিদারি আদপ-কায়দা জানি না, তাই মায়ের শ্রাদ্ধে 
খরচ করেছি ঢালাও ভাবে । এসব লোক দেখানো ব্যাপার, নিজের মনের সায় ছিল না। এত অর্থ 
ব্যয়, এই অর্থ দিয়ে অনেক ভাল কাজ করা যেত । 

যাদুগোপাল বলল, কিছু কিছু সামাজিকতা আর লোকাচার তো মানতেই হয় । 

দ্বারিকা সুনেত্রাকে বলল, বউঠান, আপনার পতিদেবতাটি আমার বাল্যবন্ধু, তবু আমার সঙ্গে 
যান্ত্রিক ভদ্রতার সুরে কথা বলছেন কেন ? মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ হলে সবাই ঠিক যেন একই 
ভাষায় সাস্ত্বনা জানাতে আসে | এতে কি সাস্তবনা সত্যিই পাওয়া যায় ? আবার এমনও তো হতে 
পারে, জীবনের কোনও একটা সময়ে মা কিংবা বাবার মৃত্যু হলে কেউ কেউ খুশিও হতে পারে ? 
আমার মা চলে গেছেন, তাতে আমি যেন একটা মুক্তির স্বাদ পেয়েছি । হ্যা, সত্যি । মা আমাকে 
একটা অন্যায় শপথে বন্দি করে রেখেছিলেন ৷ 

সুনেত্রা ও যাদুগোপাল দু'জনেই বেশ চমকে উঠল । 

দ্বারিকা বলল, মা চলে গেলে সকলেরই কষ্ট হয় । হঠাৎ সব কিছু ফাকা ফাকা লাগে, সে রকম 
অবশ্যই মনে হয়েছে । আমাব মা দেড় বছর যাবৎ শয্যাশায়ী ছিলেন, শেষের দিকে বাকৃশক্তিও ছিল 
না, শুধু চেয়ে থাকতেন অসহায়ভাবে । কত যন্ত্রণা ভোগ করতেন কে জানে । সেবা-যত্বের কোনও 
ক্রটি ছিল না, আমি নিজেও কত সময় শিয়রের কাছে বসে থেকেছি, তবু কি এক এক সময় মনে হয় 
না, এ রকম জীবন্থৃতের মতন পড়ে থাকার চেয়ে মায়ের চলে যাওয়াই ভাল ? 

এই ধরনের কথার সম্মতি বা প্রতিবাদ দুটোই অসমীচীন । ওরা চুপ করে রইল । 

ভেতরে ভেতরে কিঞ্চিৎ অস্থির বোধ করছে যাদুগোপাল । এক কালের ঘনিষ্ঠ বন্ধু এসেছে, তবু 
তার সঙ্গে প্রাণ খুলে গল্প করার সময় নেই । একটু পরেই মকেলরা আসতে শুরু করবে । 

যাদুগোপাল জিজ্ঞেস করল, হ্যা রে দ্বারিকা, তুই কি কোনও মামলা-মকদ্দমায় জড়িয়ে পড়েছিস ? 
সম্পত্তির আর কোনও দাবিদার এসেছে ? 

দ্বারিকা বলল, হঠাৎ এ প্রশ্ন করলি কেন ? 

যাদুগোপাল লঘু স্বরে বলল, বন্ধুবান্ধবরা তো বিশেষ কেউ আর আসে না। সকলেই যে-যার 
কাজে ব্যস্ত । বিষয়-সম্পত্তি নিয়ে যদি নিয়ে ঝঞ্জাটে পড়ে, আমাকে জানালে... যথাসাধ্য সাহায্য 
করতে পারি... মানে, বন্ধুদের জন্য কিছু করতে পারলে ভাল লাগে । 

দ্বারিকা বলল, বিষয়-সম্পত্তি থাকলেই তা নিয়ে খটাখটি লেগেই থাকে । আমার এমন কিছু 
ঘটেনি যার জন্য তোর মতন বড় ব্যারিস্টারের সাহায্য চাওয়া যায় | না, আমি সে জন্য আসিনি । 

যাদুগোপাল বলল, তোর ইরফানের কথা মনে আছে ? আহা হা, কী যে বলছি আমি, তোর মনে 
থাকবে না কেন, তোর মানিকতলার বাড়িতেই তো সে ম্যানেজার ছিল ! আমার সঙ্গে অনেকদিন পর 
দেখা । সেও একটা মামলার ব্যাপারে । বাগবাজারের দিকে যতীন্দ্রমোহন ঠাকুরের একটা সম্পত্তি 
আছে। অনেক কাল ধরেই বেশ কয়েক ঘর মুসলমান সেই জমি ইজারা নিয়ে বাড়ি-ঘর বেঁধে 
আছে। সেখানে একটা মসজিদও তৈরি করেছে। যতীন্দ্রমোহন ঠাকুর এখন সেই "জমি থেকে 
ওদের উৎখাত করতে চান । ইরফানের কোনও এক আত্মীয়ের ইচ্ছে, ওদের পক্ষ নিয়ে আমি 
মামলাটা লড়ি । আমি ইরফানকে বললাম, হ্যা রে, এরকম দরকারের সময় ছাড়া কি বন্ধুর সঙ্গে বন্ধুর 
দেখা করতে নেই ? 

দ্বারিকা বলল, ইরফানের সঙ্গে আমার যোগাযোগ আছে । সে নানা রকম ঝগ্জাটের মধ্যে 
রয়েছে । 

যাদুগোপাল বলল, একটা মজার কথা শোন, ইদানীং কয়েক বছর ধরে দেখছি আমার কাছে 
মুসলমান মক্কেল বেশি আসছে । মুসলমানদের মধ্যে উকিল-ব্যারিস্টারের সংখ্যা কম বটে, তবে 
ইদানীং ওমর আলি আর নুরুল হুদা বেশ নাম করেছে, বেশ পসারও জমিয়েছে। কিন্তু আমি 
মুসলমানদের মধ্যে হঠাৎ জনপ্রিয় হলাম কী করে ? এখন বুঝেছি, ইরফানই ওই সব মকেলদের 
পাঠায় আমার কাছে । কয়েকাণ শক্ত কেসে জিতে ওদের বিশ্বাসও অর্জন করেছি। এর মধ্যে একটা 


১৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মামলা নিয়ে খুব চক্ষুলজ্জায় পড়ে গিয়েছিলাম বুঝলি । ইরফানের পাঠানো মকেলদের একটা মামলা, 
চামড়া কেনা-বেচার দর নিয়ে বিরোধ, কেসটা টেক আপ করতে গিয়ে দেখি বিরুদ্ধ পক্ষে যাঁরা 
রয়েছেন, তাদের একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর । কে বুঝলি তো ? কবি রবীন্দ্রবাবু ! আমরা ছাত্র 
বয়েস থেকে তার কবিতা পড়ছি, হেমবাবু-নবীনবাবুর চেয়ে রবীন্দ্রবাবুর কবিতা বেশি ভাল লাগে, 
গোটা কতক মুখস্থও বলতে পারি, সেই রবীন্দ্রবাবুর বিরুদ্ধে আমি মামলা লড়ব ? ভেবে দ্যাখ কী 
কাণ্ড ! তা ছাড়া, ঠাকুরবাড়ির ওঁরা আমার কুটুম্ব হন। আমার স্ত্রীর মুখ ভার | শেষ পর্যন্ত দুই 
পক্ষকে ডেকে আদালতের বাইরে মিউচুয়াল সেটেলমেন্ট হল । 

বিশ্রস্তালাপে এক বিষয থেকে অন্য বিষয়ে চলে যাওয়া যায় অনায়াসে । যাদুগোপালই বেশি কথা 
বলছে, দ্বারিকা হুঁ-হা দিয়ে যাচ্ছে শুধু | দ্বারিকার ওঠার লক্ষণও নেই । 

এক সময় দ্বারিকা বলল, যাদু, এখানে এসে যখন দেখলাম, তুই তোর একটি সস্তানকে কোলে 
সংসার, দেখে আমার যেমন ভাল লাগল, তেমন একটু একটু হিংসেও হল । আমার আজও কোনও 
সংসার নেই। 

যাদুগোপাল বলল, আ-হা-হা, এ কথাব কোনও মানে হয় । তুই তো শখের বিবাগী । এতদিনেও 
বিয়ে করলি না । 

সুনেত্রার দিকে এক পলক তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিয়ে দ্বারিকা বলল, এবারে বিবাহ করব 
মনস্থ করেছি । সেই কথাই জানাতে এসেছি তোকে | কিছু পরামর্শও চাই । 

যাদুগোপাল উৎসাহিত হয়ে বলল, তাই নাকি, তাই নাকি ! অতি সুসংবাদ । দিন-ক্ষণ স্থির করে 
ফেলেছিস ? কিন্তু, কিন্তু, এই সেদিন জননী চলে গেলেন, কালাশৌচ, এক বছরের মধ্যে তো বিয়ে 
করা চলে না। 

দ্বারিকা জিজ্ঞেস করল, তাই নাকি ? আমাদের কোন্‌ শাস্ত্রে এমন বিধিনিষেধ লেখা আছে বল 
তো ? অনেকের মুখেই এই কথাটা শুনি । কিন্ত কেউ কোনও শাস্ত্রের নাম বলতে পারে না। 

যাদুগোপাল বলল, শাস্ত্রের নাম আমিও বলতে পারব না। বরাবরই এরকম শুনে আসছি। 
মনুসংহিতাখানা একবাব উল্টে দেখা যেতে পারে | 

দ্বাবিকা বলল, মনুসংহিতা মেনে কি হিন্দু সমাজের সব কিছু চলে এখন ? ঘোড়ায় টানা ট্রাম 
গাড়িতে এক বামুনের পাশে যদি এক প্যান্ট কোট পরা চাড়াল এসে বসে, দু'জনের ছোওয়া-ছুঁয়ি হয়ে 
যায়, সে বিষয়ে মনুসংহিতাকারের কোনও বক্তব্য আছে ? 

যাদুগোপাল বলল, দ্বারিকা, তোর মুখে এ সব কথা শুনে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি 
জাত-বিচার মানি না। কিন্তু তুই তো ছিলি কট্টর হিন্দু । 

দ্বারিকা বলল, আমি হিন্দু ছিলাম, এখনও আছি । সকলের সামনে দাড়িয়ে সগর্বে বলতে পারি, 
আমি হিন্দু । ভারতের এই চিরাচরিত মহানধর্মের আমি উত্তরাধিকারী । কিন্ত হিন্দুধর্মের কোথাও যা 
নেই, সেই সব কুসংস্ক'ব ও লোকাচার আমাকে মানতে হবে কেন ? এমনকী কোনও শাস্ত্র গ্রন্থে যদি 
এমন কিছু থাকেও, যা একালের উপযোগী নয়, বরং ঘৃণ্য এবং পরিত্যাজ্য, যেমন জাত-পাতের বিচার, 
সেগুলোও বদলাতে চাইব । 

যাদুগোপাল বলল, অতি সাধু প্রস্তাব, কিন্তু এখন ওসব কথা থাক । পাত্রী নির্বাচন হয়ে গেছে! 
কোন্‌ পরিবারের কন্যা £ 

দ্বারিকা বলল, এ বিষয়ে অনেক কথা আছে । তোর স্ত্রীর সামনে বলতে সংকোচ বোধ করছি । 
নীচে গিয়ে বসলে হয় না ? 

সুনেত্রা উঠে দাড়িয়ে বলল, না, আপনারা এখানেই বসুন । 

যাদুগোপাল সুনেত্রাকে বলল, না, না, তুমিও বসো । ছ্বারিকা, আমার স্ত্রী যথেষ্ট সাবালিকা, তার 
সামনে গোপন করার কিছুই নেই। বিয়ের ব্যাপার, মেয়েদের মতামত পেলে ভালই হবে । তুই 
বল্‌। 

১৮১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঘ্বাবিকা একটু ইতস্তত করে মৃদু গলায় বলল, বউঠান, এই যাদুর মামাবাড়িতে বেড়াতে গিয়েই এক 
সময একটি কিশোরীকে আমাব পছন্দ হয়েছিল । আমি তাকে বিবাহ করতে চেয়েছিলাম ৷ কিন্তু তার 
বাবা ছিল এক অর্থপিশাচ ব্রাহ্মণ ৷ টাকার বিনিময়ে সে সেই মেয়েটির বিয়ে ঠিক করে ফেলেছিল 
এক শ্রশানযাত্রী বুড়োর সঙ্গে । আমার প্রস্তাব কিছুতেই মানল না । 

যাদুগোপাল বাধা দিযে বলল, আমার দিদিমাকে তো তুমি দেখেছ, সুনেত্রা, দারুণ তেজী মহিলা 
ছিলেন, তিনি নিজে সেই বুড়োর সঙ্গে বিয়ে ভেঙে দ্বারিকাব সঙ্গে মেয়েটির যাতে বিয়ে হয়, সেই 
উদ্যোগ নিয়েছিলেন । তাও শেষ পর্যন্ত হল না। মেয়ের বাবা হরমোহন ভটচাজ রটিযে দিল যে 
দ্বারিকারা ভঙ্গ কুলীন, এই বিয়ে হলে তাদের জাত যাবে । 

দ্বারিকা বলল, ভঙ্গ কুলীন টুলিন আসল কারণ নয় । আসল কারণ হল টাকা । আমি তখনও 
জমিদারির মালিক হইনি, সে রকম সুদূর সম্ভাবনাও ছিল না । আমার মায়ের মামাতো ভাইরা পরপর 
তিনজন কলেরায় মারা না-গেলে এ জমিদারি আমার পাবার কথা ছিল না । তখন আমি ছিলাম গরিব 
গৃহস্থের সন্তান, গাদা গুচ্ছেব পণের টাকা দেবার সামর্থ ছিল না, মেয়ের বাপ সেই জন্যই আমাকে 
পছন্দ করেনি | 

যাদুগোপাল বলল, বড ভাল মেয়ে, আমাদের বাড়িতে খেলা করতে আসত, আর পাঁচটা সাধারণ 
মেয়ের থেকে একেবারে আলাদা | বিয়ের পর বছর ঘুরল না, সেই ফুলের মতন নিষ্পাপ মেয়ে বিধবা 
হল, তারপর কারা যেন তাকে লুট করে নিয়ে গেল । 

দ্বারিকা বলল, সে একেবারে হারিয়ে যায়নি । আমি পরে তাকে আবার খুঁজে পেয়েছি । 
বউবাজারের একটা ভাড়া বাড়িতে সে থাকে । তার নাম এখন বসস্তমঞ্জরী । 

সুনেত্রা বলল, এই বসন্তমঞ্জরীর কথা আমি ওঁর কাছে শুনেছি । 

দ্বারিকা বলল, খুঁজে পাওয়ার পবই আমি ওঁকে বিয়ে করতে চেয়েছিলাম | বিধবা বিবাহে এখন 
কোনও বাধা নেই । কিন্তু আমার মা বেঁকে বসেছিলেন প্রচণ্ডভাবে । ওই মেয়েকে বিয়ে করলে তিনি 
আত্মঘাতিনী হবেন এই ভয় দেখিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন আমাকে দিয়ে । মা এখন আর 
নেই। সেই শপথের দায় থেকে আমি মুক্ত । এবারে বসস্তমঞ্জরীকে আমি সানন্দে বিয়ে করতে 
পারি । 

যাদুগোপাল বলে ফেলল, সর্বনাশ ! 

দ্বারিকা চমকে উঠে বলল, সে কী, তুই সমর্থন করবি না ? 

যাদুগোপাল বলল, দ্বারিকা, তুই সাধারণ ঘরের ছেলে হলেও তোর মায়ের সঙ্গে জমিদার বংশের 
সম্পর্ক ছিল। তিনি বিচক্ষণ, বুদ্ধিমতী রমণী ছিলেন । তিনি ঠিকই বুঝেছিলেন, জমিদারের পক্ষে 
কিছু কিছু বাহ্যিক চালচলন মেনে চলতেই হয় । জমিদারের পক্ষে একটা কেন পাঁচটা রক্ষিতা 
থাকলেও দোষ নেই, কিন্তু কোনও নষ্ট, পতিতাকে স্ত্রীর সম্মান দিয়ে গৃহিণীর পদে বসালে সমাজ তা 
মেনে নেবে না, প্রজারা ছি ছি করবে ! 

দ্বারিকা ধমকের সুরে বলল, বসস্তমঞ্জরী নষ্টও নয়, পতিতাও নয় ! 

যাদুগোপাল বলল, তুই কিংবা আমি তা মানলেও আর পাঁচজন তা মানবে কেন ? বিধবা হবার পর 
দু'তিন হাত ঘুরে সে হাড়কাটার গলিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, সুতরাং সমাজের চোখে সে 
পতিতা | তুই হঠাৎ এরকম হঠকারিতা করতে গেলে বিরাট গোলমালের সৃষ্টি হবে । তুই বরং এক 
কাজ কর না। আমাদের বাসস্তীকে তুই যেমন দেখাশুনো করছিস, ওর কাছে যাওয়া-আসা করিস, 
সে রকম চলুক ৷ তুই অন্য একটি মেয়েকে বিয়ে কর । তাতে তোর বংশ রক্ষা হবে । 

দ্বারিকা বলল, বাঃ, কী চমৎকার প্রস্তাব ! আর একটি নির্দোষ মেয়ে, তাকে আমি বিয়ে করব কিন্তু 
তাকে আমি স্ত্রীর মর্যাদা দেব না, আর একটি নিরপরাধ মেয়ে, যে-তার বাপ-মায়ের দোষে খারাপ 
অবস্থায় পড়েছে, যাকে আমি সত্যি সত্যি নিজের স্ত্রী মনে করি, সে পাবে না স্ত্রীর অধিকার । 
আ-হা-হা, কী তোদের অদ্ভুত বিচার ! 

যাদুগোপাল বলল, তুই আমাকে ধমকাচ্ছিস কেন ? এসব তো তোদের হিন্দু সমাজের ব্যাপার । 


১৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মামলা-মকদ্দমা চালাবার জন্য আমাকে এসব জানতে হয় । আমাদের সমাজে এসব কিছু নেই। 
তোকে তো তোদের সমাজের রীতিনীতি মানতেই হবে, তাই বলছিলাম । 

 ছারিকা ভুরু তুলে বলল, ও, তোদের ব্রাহ্মরা বুঝি সবাই ধোয়া তুলসি পাতা ? সবাই বউয়ের 
আচল ধরে বসে থাকে ? 

সুনেত্রা ফিক কবে হেসে ফেলে বলল, যা বলেছেন । 

দ্বারিকা বলল, হিন্দুত্ব নিয়ে আমার গর্ব আছে । তবে, যে-মানুষ নিজের ধর্মের দোষ-ক্রটি 
সংশোধন কবাব চেষ্টা না করে, সে নিজের ধর্মকে ভালবাসে না ! ধর্ম মানে তো কতকগুলি সংস্কারের 
প্রতি অন্ধ বিশ্বাস নয় ' বাপ-মায়ের দোষে যদি একটি মেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়ে, তবু যে 
সমাজ সেই মেয়েটিকে শাস্তি দিতে চায়, চিরকালেব জন্য তাকে নরকে ঠেলে দেয়, তা হলে সেটা 
আবার কোনও সমাজ নাকি ? সে সমাজ গোল্লায় যাক ! সমাজের নির্দেশ আমি মানব না, তবু আমি 
হিন্দুই থাকব । 

ধড়মড কবে উঠে দাডিযে দ্বাবিকা বলল, যাক, বোঝা গেল, আমার এ বিয়েতে তোর সমর্থন 
নেই | তবু বসম্তমঞ্জরীকে এবাব আমি বিয়ে করবই | 

যাদুগোপাল সচকিত হয়ে বলল, সে কথা আমি বললাম কখন ? আমার আপত্তি থাকবে কেন ? 
তুই বিপদে পড়তে পাবিস, সে কথাই আমি ভাবছিলাম । 

দ্বাবিকা বলল, আমি কোনও বিপদ গ্রাহ্য করি না ! 

সুনেত্রা বলল, আমাব কিন্তু খুব ভাল লাগছে আপনার কথা শুনে । রক্ষিতা রাখলে সমাজ আপত্তি 
করে না। চোখ বুজে থাকে, অথচ সে মেয়েটিকে বিয়ে করতে গেলে সমাজ দাত কিড়মিড করে 
তেডে আসে, এ আবাব কেমন কথা ! 

যাদুগোপাল বলল, দ্বারিকা, তোকে আমি আগে যেমন দেখেছি, তার থেকে তোব যেন 
অনেক বদল ঘটি গেছে । তুই যখন বদ্ধপরিকর হয়েছিস, তোর সাহসও আছে, তখন একটা 
টেস্ট কেস হিসেবে এটা দেখা যেতে পারে । বিয়ে হয় একজন পুরুষের সঙ্গে একজন রমণীর, 
তাদেব যদি পবস্পবেব সম্মতি থাকে, তা হলে সমাজ সেখানে মাথা গলাতে আসবে কেন? 
হয়তো গোপনে গোপনে আগে হয়েছে, কিন্তু তুই যা প্রকাশো কবতে যাচ্ছিস, স্মরণ কালের মধ্যে সে 
বকম ব্যাপার ঘটেনি । একটা দারুণ শোরগোল পড়ে যাবেই । যদি আইনগত কোনও বাধা আসে, 
আমি অবশ্যই তোর পাশে থাকব, সর্বশক্তি দিয়ে লড়ে যাব । সামাজিক বাধাটা তোকে সামলাতে 
হবে। 

দ্বাবিকা বলল, কেউ আমাকে বাধা দিতে পারবে না । তবু বন্ধুরা আমার পাশে থাকবে, এটাই শুধু 
চাই । পুবনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছি। হ্যা রে, ভরত ছোড়াটা এখন কোথায় থাকে বলতে 
পাবিস ? 

যাদুগোপাল বলল, কী জানি, বহুদিন তার কোনও পাত্তা নেই । তবে ভূমিসৃতার সন্ধান পেয়েছি, 
আমাদের বাড়িতে সে কয়েকটা দিন কাটিয়েও গেছে । 

দ্বাবিকা জিজ্ঞেস করণ, ভূমিসৃতা কে ? 

যাদুগোপাল বলল, ভবত যখন ভবানীপুরে ছিল, সেই বাড়িতে ওই নামে একটি মেয়ে থাকত, 
তোর মনে নেই ? ভাগ্যচক্রের অদ্ভুত পরিবর্তনে সে এখন থিয়েটারের নাম করা অভিনেত্রী । সেও 
অবশ্য ভরতের সন্ধান জানে না। 

দ্বারিকা বলল, আমার বিয়েতে মাঠে ম্যারাপ বেঁধে, রোশন চৌকি বসিয়ে বিরাট একটা ভোজ 
দেব । শহরের মাথা মাথা লোকদের নেমন্তন্ন করব, যাতে কেউ মনে না করে আমি চুপিসাড়ে এই 
বিয়ে করছি । সে সময় ওই মেয়েটিকেও ডাকতে হবে । ভরতটা এমন নিমক হারাম, একটা চিঠি 
পর্যন্ত লেখে না! 

সিঁড়ি দিযে নেমে এসে জুড়ি গাড়িতে উঠতে যাবার আগে যাদুগোপালের দু'হাত জড়িয়ে 
ধরে দ্বারিকা বলল, তোর কথায় আমি যে কতখানি ভরসা পেলাম ! যাদু, তোর স্ত্রীর সামনে 


১৮৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আমি একটা কথা বলতে পারিনি । বসস্তমঞ্জরীকে আমি ছেড়ে থাকতে পারি না, সে আমার প্রাণাধিক 
কিন্তু সে যে আমায় কত কষ্ট দিয়েছে, তুই কল্পনাও করতে পারবি না। আমি প্রায় প্রতিদিনই 
তার কাছে যাই, তার ঘরে রাত্রিবাস করি, এক শয্যায় শুই, কিন্ত এতগুলি বছর গেল, আমরা 
একদিনের জন্যও উপগত হইনি | বসন্তমঞ্জরী কিছুতেই রাজি নয় । আমাদের মিলনে যদি কোনও 
সন্তান জন্মায়, সে হবে বেজম্মা, সে পিতৃপরিচয় পাবে না। এই কথা ভেবেই ওর আপত্তি । 
পৃথিবীতে ও এমন কোনও শিশুকে আনতে চায় না, যার জন্মের সঙ্গে জড়ানো থাকবে অপমান ! এক 
বিছানায় শোওয়া, পাশে প্রিয় নারী, অথচ তাকে গ্রহণ করা যাবে না, এ যে কী যাতনা, কী কষ্ট, তুই 
বুঝবি না ! 

যাদুগোপাল মৃদু স্বরে বলল, এ মেয়ে যদি সতী না হয়, তা হলে জগতে সতী কে? 

দ্বারিকার এই জেদি পরিকল্পনায় এক দারুণ বাধা এল সম্পূর্ণ অপ্রত্যাশিত দিক থেকে । 
বসস্তমঞ্জরী নিজেই এ বিয়েতে রাজি নয় | 

দ্বাবিকার একটা ভুল হয়েছিল, সে অনেকখানি প্রস্তুতি নিয়ে ফেলেছিল বসন্তমঞ্জরীকে কিছু না 
জানিয়েই । সে ভেবেছিল একেবারে বিবাহের নিমন্ত্রণপত্র ছাপিয়ে এনে তা দেখিয়ে বসম্তমঞ্জরীকে 
অবাক করে দেবে । সে ধরেই নিয়েছিল, বসন্তমঞ্জরী চমকিত তো হবেই, খুশির জ্যোৎস্নায় তার 
মুখখানি উদ্ভাসিত হয়ে উঠবে | | 

কিন্তু নিমন্ত্রণপত্র তৈরি হবার আগেই সংবাদটা বসস্তমঞ্জরীর কানে পৌছে গেল । মুফি নামে তার 
দাসীর সঙ্গে বাবুর কোচোয়ানের বেশ ভাব । সেই কোচোয়ানের মুখেই মুফি জানতে পারল যে বাবুর 
বাড়িতে বিবাহের প্রস্তুতি চলছে । মুফি সঙ্গে সঙ্গে সে খবর জানিয়ে দিল বসন্তমঞ্জরীকে । 

বসস্তমঞ্জরী সত্যিই খুশি হল । এই সংবাদ এনে দেবার জন্য সে মুফিকে পুরস্কার দিল দুটি টাকা । 
সেই সন্ধ্যায় দ্বারিকা আসার পর বসস্তমঞ্জরী তার পায়ের কাছে বসে হাসি মুখে বলল, হ্যা গো, তুমি 
নাকি বিয়ে কবছ ? যাক, এতদিনে তোমার সুমতি হয়েছে । আমি তো তোমায় আগে কতবার 
বলেছি। তোমার মা বেঁচে থাকতে থাকতে কেন করলে না, উনি কত আনন্দ পেতেন । 
নাতি-নাতনির মুখ দেখে শান্তিতে স্বর্গে যেতে পারতেন । যাক, তবু তো বংশের মুখ রক্ষে হবে। 
তুমি আমাব একটা কথা রাখবে ? তোমার বিয়ের বাসরে তো আমার যাওয়া হবে না, কিন্তু মালা 
বদলের দু'খানা মালা আমি গেঁথে দেব, লে দুটি মালা তোমরা পরবে বলো ! 

দ্বারিকা হা-হা করে হেসে উঠল ৷ তারপর রঙ্গ করে বলল, আমার বিয়ের আসরে তোমার যাওয়া 
হবে না ? তা হলে আমার বিয়েই হবে না ! 

বসন্তমঞ্জরী বলল, যাঃ, সে আবার কী কথা । না, না, তুমি আমার কথা কিছু ভেব না। বিয়ে 
বাডিতে আমাদের যেতে নেই, তাতে অমঙ্গল হয় । আমি তোমাদের জন্য মালা গেঁথে দেব, সেই 
মালা তোমরা গলায় দেবে, তাতেই আমার আনন্দ হবে ! 

দ্বারিকা ঝুঁকে এসে বসন্তমঞ্জরীর একখানি হাত ধরে বলল, সত্যি রে, সত্যি কথা বলছি। বাসি, 
তুই না গেলে আমার বিয়ে হবে কী করে ? আমি যে তোকেই বিয়ে করব । 

বসস্তমঞ্জরী চোখ কুঞ্চিত করে বলল, অমন অলক্ষুণে কথা বল না ! আমার সঙ্গে তোমার যা হবার 
তা তো হয়েই গেছে! 

দ্বারিকা বলল, বাসি, তুই কি ভাবছিলি, আমি গোপনে গোপনে অন্য একটা মেয়েকে বিয়ে করবার 
ব্যবস্থায় মেতেছিলাম ? আমি বুঝি এমন ফেরেপবাজ ? এবার তুই আমার স্ত্রী হবি | তুই তো জানিস, 
মায়ের কাছে আমার শপথ ছিল | মা নেই, সে শপথেরও ইতি হয়ে গেছে। 

বসম্তমঞ্জরীর মুখখানি ম্লান হয়ে গেল । খুব আস্তে আস্তে সে বলল, মানুষ মরে গেলেই সব কিছু 
শেষ হয়ে যায় ? তিনি কি ওপর থেকে সব দেখতে পাচ্ছেন না ? 

উঠে দীাড়িয়ে বসস্তমঞ্জরী চলে গেল জানালার ধারে । সে সাজগোজ করতে ভালবাসে । আজও 
পরে আছে একটি রক্তবর্ণ রেশমি শাড়ি, খোঁপায় সাদা রঙের ফুল, পায়ে রুপোর মল | তার মুখমণ্ডল 
বিষাদে ভরে গেছে । আপনমনে সে বলতে লাগল, তোমার বউ হব, সে ভাগ্য করে আমি আসিনি । 


১৮৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সে জন্য আমার মনে কোনও খেদও নেই। তুমি আমায় অনেক কিছু দিয়েছ, আমিও 
সাধ্যমতন "তুমি গান ভালবাস, আমি তোমাকে গান শোনাই, তোমার গেলাসে মদ ঢেলে দিই, এক 
একদিন মনের আনন্দে নাচি, এই তো বেশ, আর কিছু চাই না। তুমি অন্য মেয়েকে বিয়ে করো, 
তোমার বংশ রক্ষা হোক । 

দ্বারকা উঠে এসে বসন্তমঞ্জরীব দুই কাঁধ ধরে বলল, বাসি. আমি তোর ওপর কখনও 
জোব করিনি । মাতাল হয়ে দাপাদাপি করেছি, তবু তোর অনিচ্ছের জন্য তোর গায়ে হাত দিইনি । 
কিন্ত এবার আমি জোর করব । পুরুত ডেকে, মন্ত্র পড়ে আমি বিয়ে করব তোকে । দেখি 
কে আমাদের বাধা দিতে পারে ! অনেকখানি ব্যবস্থা হয়ে গেছে, এখন তুই এমন কথা কেন বলছিস ! 
এখন বিয়ে বন্ধ হয়ে গেলে লোকে হাসবে, সবাই বলবে, আমিই বুঝি ভয়ে পিছিয়ে গেলাম 
শেষ পর্যস্ত ! 

বসন্তমপ্জরী মুখ ফিরিয়ে বলল, তুমি অনেককে জানিয়ে দিয়েছ, শুধু আমায় জানাওনি । তোমার 
জেদ বজায বাখার জনাই তুমি আমাকে বিয়ে করতে চাও ! 

দ্বাবিকা বলল, সে জন্য কেন হবে ? আমি তোকে চাই, তোকে কতখানি চাই, তা কি তুই জানিস 
না? 

বসন্তমপ্তরী বলল, তুমি পিছিয়ে গেলে লোকে হাসবে । আর আমি রাজি হলে লোকে আমার 
সম্পর্কে কী বলবে ? সবাই বলবে, আমি একটা লোভী পাপীয়সী, নরকে থেকে স্বর্গের দিকে হাত 
বাড়াচ্ছি। আমি একটা নষ্ট মেযেমানুষ, মোহিনী মায়া দিয়ে একজন পুরুষের মাথা খেয়েছি, ভুলিয়ে 
ভালিযে তাকে বিষে কবতে রাজি কবিয়েছি, যার মা মারা গেছেন মাত্র কয়েক মাস আগে, এখনও 
বছর পেরোযনি । ছি ছি ছি, এমন কাজ আমায় করতে বোলো না। 

দ্বাবিকা কম্পিত গলায বলল, বাসি, লোকে কী বলল আর কী ভাবল, তাতে আমার কিছু যায় 
আসে না । আমবা কেন ওসব গ্রাহ্য করব । তোর গর্ভের সন্তানই হবে আমার বংশধর । 

বসন্তমঞ্জবী জানলা দিয়ে আকাশের দিকে তাকাল । সদ্য সূর্যাস্তের আকাশে এখনও লাল রঙের 
আভা | এদিকে ওদিকে ছেডা ছেড়া মেঘ । একটুক্ষণ সেদিকে চেয়ে থেকে সে বলল, আকাশে 
কোথাও আমাব বিয়ের কথা লেখা নেই । 

তাবপব সে মুখ ফেবাল ঘরের একটা সাদা দেওয়ালের দিকে । এমনভাবে সে একদৃষ্টিতে চেয়ে 
বইল সেদিকে, যেন নগ্ন দেওযাল নয, সে দেখছে একটি দর্পণ । একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, 
দেওয়ালেও কিছুই দেখতে পাচ্ছি না। ওগো, আমাদের মতন মেয়েদের আর বিয়ে হয় না, হতে 
নেই । | 

হু হু করে কান্না বেবিযে এল তার দুণ্চক্ষু দিয়ে । 

দ্বাবিকা তবু দৃঢ় স্ববে বলল, আমরা ভবিতব্যের কথাও চিন্তা করব না। বাসি, মুখ তোল, একবার 
আমার দিকে চেয়ে দেখ, আমার বুকে কী আগুন জ্বলছে দেখতে পাচ্ছিস না? যদি একদিনের জন্যও 
হয়, তুই সে আগুনে ঝাঁপ দিবি না ? জোর করে নয়, গোপনে গোপনে নয়, পাপবোধ নিয়েও নয়, 
আমি সসম্মানে তোকে চাই । 


১৮৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৫ 


বিশ্বনাথ দত্তেব মধ্যমপুত্র মহেন্দ্ৰনাথ উচ্চশিক্ষার জন্য এসেছে ইংল্যান্ডে । এদেশে তার পরিচিত 
কেউ নেই, অর্থবলও নেই, তবে তার একমাত্র ভরসা এই যে জোষ্ঠ ভ্রাতা এখন লন্ডনে অবস্থান 
কবছেন ! 

মহেন্দ্রকে জাহাজ-ঘাটা থেকে নিয়ে এসে একটি বাড়িতে আশ্রয় দিয়েছে কৃষ্ণ মেনন নামে তার 
দাদার এক ভক্ত ! নতুন দেশ, সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, চতুর্দিকে রাজার জাতের লোক, প্রথম 
প্রথম খুব আডষ্ট হয়ে রইল মহেন্দ্র । দিন সাতেক কেটে গেছে, এখনও দাদার সঙ্গে দেখা হয়নি । 
তিনি নানা কাজে ব্যস্ত । 

একদিন কৃষ্ণ মেননের সঙ্গে বেড়াতে বেরিয়েছে মহেন্দ্র ৷ প্রাথমিক বিস্ময়ের ঘোর কেটে যাবার 
পর দেখতে দেখতে মনে হয়, ব্রিটিশ রাজত্বের এই রাজধানীর সঙ্গে ভারতের রাজধানী কলকাতা 
শহরের বেশ খানিকটা মিল আছে । ইংরেজরা নিজেদের এই শহরের আদলেই তো কলকাতা শহরটা 
স্থ্িটেব কথা মনে পড়ে । এখানে মস্ত মস্ত বাড়িগুলির দিকে ঘাড় উচু করে তাকাতে হয়, কলকাতার 
মল্লিক, শীল, ঘোষ, বোস, ঠাকুরদের প্রাসাদগুলিই বা কম কীসে ! 

হাঁটতে হাঁটতে দু'জনে চলে এল চীপসাইড পল্লীর দিকে । এটা বাণিজ্য এলাকা, কলকাতাব 
বড়বাজারেব মতন । অসংখা মানুষ পিলপিল করছে চতুর্দিকে, সবাই ছুটছে যেন কীসের ভাড়ায় । 
চাকার একা, কিশোরবয়েসী খবরের কাগজের হকাররা তারম্বরে শোনাচ্ছে সেদিনের গরম গরম 
খবর | রেস্তোরাঁগুলি থেকে ভেসে আসছে কফির গন্ধ । 

একটা চৌমাথার কোণে এক ইংরেজের সঙ্গে দাঁড়িয়ে আছে দু'জন ভারতীয়, সেদিকে তাকাবার 
সঙ্গে সঙ্গে মহেন্দ্র চমকিত ও উৎফুল্ল হয়ে উঠল | ভারতীয়দের মধ্যে একজন তার চেনা, সে অস্ফুট 
স্বরে বলে উঠল, ওই তো শরৎদাদা ! 

বরানগর মঠে দীক্ষা নেবার পর শরৎচন্দ্র চক্রবর্তীর যদিও সন্ন্যাস নাম হয়েছে সারদানন্দ, কিন্ত 
মহেন্দ্ৰ তাঁকে পূর্ব নামেই ডাকে । সারদানন্দ খুব স্নেহ করেন তাকে | বরানগর-আলমবাজার মঠে 
মহেন্দ্র নিয়মিত যাতায়াত কবে । শ্রীরামকৃষ্ণের সব শিষ্যেরই সে ন্নেহভাজন, কিন্তু সে দীক্ষা 
নেয়নি । ভুবনেশ্বরীদেবী তাঁর এক পুত্রকে শ্রীরামকৃষ্ণের কাছে সমর্পণ করেছেন, আর কোনও 
সন্তানকে ছাড়তে তিনি রাজি নন । 

প্রবাসে একজন পরিচিত মানুষকে দেখলে বড় আনন্দ হয়। মহেন্দ্র ইচ্ছে হল তখনই 
সারদানন্দের দিকে ছুটে যেতে । মেননকে সে জিজ্ঞেস করল, পাশের ভদ্রলোকটি কে? 

মেনন পাশ ফিরে দাকণ বিস্ময়ের সঙ্গে চেয়ে রইল মহেন্দ্রর দিকে । তারপর অস্ফুট স্বরে বলল, 
আপনি চিনতে পারছেন না? 

মহেন্দ্র আবার তাকিয়ে দেখল । সেই ব্যক্তিটি কালো রঙের প্যান্টালুন, কালো রঙের ভেস্ট 
পরিহিত, গলায় টাই নেই বটে, কিন্ত জামার কলারটি স্বতন্ত্র, মাথায় লখনউয়ের তাজের মতন 
অর্ধচন্দ্রাকৃতি কালো, মোটা টুপি, সামনের দিকে সিঁথি কাটা চুল দেখা যায় । গায়ের রং বেশ ফসা, 
চক্ষু দুটি সাধারণ মানুষের চেয়ে বড় আকারের, দারুণ তেজসম্পন্ন দৃষ্টি । তিনি স্থির নেত্রে দূরের কিছু 
একটা লক্ষ করছেন । 
১৮৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মেননের বিস্ময় দেখেই মহেন্দ্র বুঝতে পারল, সে কী ভুল করেছে। নিজের অগ্রজকে সে চিনতে 
পারেনি ৷ কিন্তু মানুষের এমন বপাস্তরও হয় ! কলকাতার সেই নরেন দত্তের সঙ্গে স্বামী 
বিবেকানন্দের এত তফাত । মাত্র চার-পাঁচ বছর, তার মধ্যেই এমন পবিবর্তন ! 

নরেন দত্তই যে বিবেকানন্দ, সে কথা জানতে কলকাতার অনেকেরই বেশ সময় লেগেছিল । 
তারপর থেকে মহেন্দ্র এবং তার বাড়ির লোকজন সবাই স্বামী বিবেকানন্দের জয়যাত্রার সমস্ত কাহিনী 
অনুসরণ করেছে । মার্কিন মুল্লুকের দিকে দিকে বেদান্তের বাণী প্রচার করে তিনি এসেছেন ইংল্যান্ডে, 
কিন্তু এ যেন অন্য মানুষ ৷ মানুষের চরিত্র-রূপ ফুটে ওঠে তার চোখে, স্বামী বিবেকানন্দর চোখ দেখে 
আর বোঝাই যায় না, ইশি মহেন্দ্রব সহোদর ভ্রাতা । মহেন্দ্রর একটু ভয় ভয় করতে লাগল । তার 
মনে হল, তার অগ্রজ এমন একটা উচ্চ স্তরে পৌঁছে গেছেন, এখন আর তাঁর কাছাকাছি সে পৌঁছতে 
পারবে না। 

বিবেকানন্দের পাশে যে ইংরেজ যুবকটি দাঁড়িয়ে আছে, তার নাম গুডউইন | সে দ্রুত সংকেত 
লিপি বা শট হ্যান্ড বিশেষজ্ঞ । সেই জীবিকা নিয়ে গিয়েছিল আমেরিকায়, পেশাগতভাবে 
বিবেকানন্দর বাণী লিপিবদ্ধ করার জন্য নিযুক্ত হয়েছিল । কিছুদিনের মধ্যেই সে অন্য সব ছেড়েছুড়ে 
বিবেকানন্দের সঙ্গে জুটে গেছে, এখনও সে ওই কাজই কবে । কিন্তু পয়সাকডির প্রশ্ন নেই, গুরুর 
ছিটেফোঁটা কৃপাই তার ভবসা । 

সারদানন্দও ইংলন্ডে পৌঁছেছেন মাত্র দিন সাতেক আগে । বিবেকানন্দই তাঁকে আনিয়েছেন 
কলকাতার মঠ থেকে । দিনের পর দিন একা বহু শ্রোতাদের সামনে তাঁকে বক্তৃতা দিতে হয় । ক্লান্ত 
হয়ে পড়েন মাঝে মাঝে, তাই বিবেকানন্দ ঠিক করেছেন কলকাতা থেকে আবও কয়েক জন 
গুরুভাইকে আনিয়ে নিজেব আরন্ধ কাজ আরও বেশি প্রচারেব দায়িত্ব দেবেন । 

গুডউইন সারদানন্দকে কিছু বোঝাচ্ছিল, বিবেকানন্দ অনেকক্ষণ নীরব | মহেন্দ্র আর মেনন কাছে 
আসতেই সাবদানন্দ উচ্ছ্বসিত হয়ে উঠে মহ্েন্দ্রকে জড়িয়ে ধরলেন । যেন সমুদ্রে ডুবন্ত ব্যক্তি হঠাৎ 
পেয়ে গেছে একটি কান্ঠথণ্ড । সারদানন্দ বাংলায় মহেন্দ্রর কুশল সংবাদ নিতে নিতে বললেন, ওরে, 
কী দেশে এসে পড়েছি, সর্বক্ষণ ইংবিজিতি ক্যাচ-ম্যাচ করতে হয়, কোনও খাদ্য মুখে রোচে না... 
'বিবেকানন্দ ভাইকে দেখে তেমন কিছু সাদর সম্ভাষণ করলেন না। গম্ভীরভাবে ইংরিজিতে 
জিজ্ঞেস কবলেন, তোমাব কোনও অসুবিধে হচ্ছে না তো ? কয়েকদিন পর তুমি আমার সঙ্গে এসে 
থাকবে । 

কোটের পকেট থেকে পাঁচটি পাউন্ড বার করে মহেন্দ্রর হাতে দিয়ে তিনি মেননকে নির্দেশ দিলেন, 
আমি স্টার্ডিব বাড়ি ছেড়ে আগামীকাল সেন্ট জর্জেস রোডে লেডি ফাগুসনের বাড়িতে উঠে আসছি । 
তুমি মহেন্দ্রকে সেখানে পৌছে দিয়ো । 

তারপর আব বিবেকানন্দ সেখানে দাঁড়ালেন না, এগিয়ে গেলেন । 

মহেন্দ্র মুখখানা ফ্যাকাসে হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ নামে যাকে সে দেখল, ইনি যেন 
সত্যিই এক অপরিচিত দূরে মানুষ । এঁকে কি সে দাদা বলে ডাকতে পারবে, না স্বামীজি বলতে 
হবে ? 

মেমন বলল, মহেন্দ্র, তুমি প্রথমে তোমার নিজের অগ্রজকে চিনতে পারনি, তাতে আমি অবাক 
হয়েছিলাম ঠিকই, কিন্তু আমার নিজেরও ওই একই ব্যাপার হয়েছে। উনি আমেরিকা যাত্রা করার 
আগে মাদ্রাজে আমি ওঁকে দেখেছি । আলাসিঙ্গা আর আমি ওঁর সঙ্গে কত সময় কাটিয়েছি । আমিই 
তো ওঁর তামাক সেজে দিতাম । তখন অঙ্গে ছিল সন্নাসীর সাজ, কিন্তু আমাদের সঙ্গে কত 
হাসিমস্করা করতেন, সাধারণ মানুষের মতন মিশতেন। কিন্তু এখন যেন উনি এক পৃথক ব্যক্তি, 
দারুণ এক মহাশক্তি ভর করেছে ওর ওপর । এক একদিন বক্তৃতার সময় এমন সিংহবিক্রম প্রকাশ 
পায় যে আমার গা ছমছম করে । আমরা ওঁর সঙ্গে কথা বলার সাহস পাই না। 

পরদিন সেন্ট জর্জেস রোডের বাড়িতে এসে মহেন্দ্র সঙ্কোচে এক পাশে বসে রইল । বাড়িতে 
তখন অন্য দু’ চারজন অভ্যাগত রয়েছেন, তাঁদেব সঙ্গে আলাপ আলোচনা করছেন বিবেকানন্দ । 


১৮৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সারদানন্দ কাছেই রয়েছেন, কিন্তু মুখ খুলছেন না । এরকম গম্ভীর পরিবেশে সময় যেন কাটতেই চায় 
না। এক সময় অন্যরা বিদায় নিলে বিবেকানন্দ উঠে গেলেন ওপর তলায় । খানিক বাদে আবার 
নেমে এলেন বৈঠকখানায় । এবারে যেন তিনি অন্য মানুষ | 

সারা মুখে হাসি মাখা, তবু সারদানন্দকে এক ধমক দিয়ে বললেন, হ্যাঁ রে শরৎ, তুই শালা কাল 
রাস্তায় দাঁড়িয়ে ভ্যাড় ভ্যাড় করে বাংলা বলছিলি কেন রে ? কতবার বলে দিয়েছি না, কাছাকাছি 
কোনও ইংরেজ থাকলে নিজেদের ভাষায় কথা বলা অতি অভদ্রতা । যাতে সকলে বুঝতে পারে, 
সেই জন্য ইংরিজি বলতে হয় । মহীনকে দেখেই তুই যে একেবারে উথলে উঠলি ! তুই ইংলিশ বলা 
প্র্যাকটিস করবি । শালা, তোকে এখানে আনিয়েছি কি এমনি এমনি ! 

মহেন্দ্রর দিকে ফিরে বললেন, ও মহীন, তোর মুখখানা শুকনো কেন ? খাওয়া হয়নি কিছু বুঝি ? 
মা কেমন আছেন বল ! আর সবাই কে কেমন আছেন ? আসার পথে জাহাজের দুলুনিতে তোর কষ্ট 
হয়নি তো ? তুই বুঝি ভাবছিস, কোথায় এসে পড়লুম রে বাবা ! প্রথম প্রথম এমন মনে হয় । 
লোকের সঙ্গে কথা বলতে বাধো বাধো লাগে । সব ঠিক হয়ে যাবে ! জিভের আড় ভাঙতে একটু 
সময় লাগবে । বেশি বেশি লজ্জা করবি না। এ দেশে তুই লজ্জা করে না খেয়ে থাকলে কেউ 
পুছবেও না। 

বুক পকেট থেকে একটি অতি সুদৃশ্য সোনার কলম বার করে বললেন, এটা তুই নে। আমার 
দরকার নেই, তুই এটা ব্যবহার করবি ! 

মহেন্দ্র আপাদমস্তক চোখ বুলিয়ে এক গাল হেসে বললেন, এই পোশাক তোকে কে বানিয়ে 
দিয়েছে ? ঠিক যেন নব কান্তিকের মতন দেখাচ্ছে । এই গাঁইয়া জামা-প্যান্ট এদেশে চলবে না। 

এবার পাশ পকেটে হাত দিলেন, এগারোটি পাউণ্ড মুঠোয় উঠে এল, সেগুলো মহেন্দ্র হাতে গুঁজে 
দিয়ে বললেন, এক প্রস্থ পোশাক কিনে নিবি । 

একটা চুরুট ধরিয়ে শরতের কাছে গিয়ে বললেন, এই হুঁৎকো, একটা গান গা না। এখন যত 
ইচ্ছে বাংলা বলে পেট খোলসা করে নিতে পারিস ! 

মহেন্দ্র এখনও কথা বলতে পারছে না। এ যেন ঠিক সেই আগেকার আমুদে নরেন দত্ত । এক 
শরীরে দুই সত্তা । যেন কিছুক্ষণের জন্য উচ্চ স্তর থেকে নেমে এসেছেন সাধারণ স্তরে । 

কয়েক দিন পর স্বামী বিবেকানন্দ লন্ডন ছেড়ে কাছাকাছি একটি গ্রামে মিস মুলার নামে এক 
সন্ত্ান্ত মহিলার বাড়িতে আতিথ্য নিলেন । প্যাডিংটন স্টেশন থেকে মেইড়নহেড স্টেশনে নেমে 
ঘোড়ার গাড়িতে মাইল তিনেক গেলে পিংমিনিস গ্রিন গ্রাম । সেখানে মিস মুলারের বাগান বাড়িটি 
ভারী সুন্দর । | 

অক্ষয়কুমার ঘোষ নামে একটি বাঙালির ছেলেকে মিস মুলার প্রায় নিজের পুত্রের মতন গণ্য 
করেন । তিনি বেশ ধনী এবং বিবাহ করেননি । ভারতীয় আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট । এই মিস 
মুলার ও ই টি স্টার্ডি নামে আর একজন ভদ্রলোকই স্বামীজিকে ইংলন্ডে আমন্ত্রণ করে এনেছেন । 
মহেন্দ্র লন্ডনে একা থাকতে চায় না, সেও চলে এল সেই গ্রামে, কিন্তু মিস মুলারের বাড়িতে তার 
আশ্রয় জুটল না। আচার-ব্যবহার, আদব-কায়দা সম্পর্কে মিস মুলারের মনোভাব বেশ কঠোর । 
স্বামী বিবেকানন্দকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি ধর্ম ও দর্শন সম্পর্কে বক্তৃতা করবেন সেই জন্য, কিন্তু 
তাঁর ভাই এসে থাকবে কেন ? সারদানন্দ বক্তৃতার ব্যাপারে সাহায্য করবেন, তিনি থাকতে পারবেন । 
আর গুডউইন নামে ছোকরা ইংরেজ হলেও একেবারেই অভিজাত নয়, তার সঙ্গে এক টেবিলে বসে 
খেতে তিনি রাজি নন । গুডউইন এক দিকে স্বামীজির ভক্ত হলেও প্রায়ই জুয়া খেলে টাকা ওড়ায়, 
নেশা ভাঙ করে । তারও এ বাড়িতে স্থান নেই । 

যাই হোক, মিস মুলারের বাড়িতে অনেক জায়গা খালি পড়ে থাকলেও মহেন্দ্রকে পাশের একটা 
বাড়ির ঘর ভাড়া করতে হল । এ বাড়িতেই সে অধিকাংশ সময় কাটায়, এক সঙ্গে খাওয়াদাওয়াও 
করে প্রায়ই । 

প্রৌঢ়া মিস মুলারের প্রকৃতিটি বিচিত্র । তিনি উদার হৃদয়া এবং কৃপণ, সরল ও বদমেজাজি, 


১৮৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভারতের প্রতি সহানুভূতিসম্পন্না কিন্তু ইংরেজের জাত্যাভিমান সম্পর্কে অতি সচেতন । একমাত্র 
স্বামীজি ছাড়া তিনি অন্যদের. যখন তখন বকাঝকা করতে ছাড়েন না। তাঁর চেহারাটি পুরুষালি, 
ওপরের ঠোঁটে বেশ স্পষ্ট গোঁফের রেখা আছে। সম্প্রতি এখানকার রমণীদের পুরুষের মতন 
পোশাক পরিধানের ফ্যাশান হয়েছে, সেই অনুযায়ী মাঝে মাঝে তিনি হাঁটু পর্যন্ত মোজা, তার ওপর 
অর্ধেক পা-ওয়ালা ইজের, গায়ে ডবল-ব্রেস্ট কোট ও মাথায় টুপি পরেন । পিংমিনিস গ্রিনে তিনি 
সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান । 

দু' বেলা অনেক খরচ করে তিনি সবাইকে খাওয়াচ্ছেন, কিন্তু কেউ তাঁর কোনও বইতে হাত দিলেই 
ভারী চটে যান। একদিন বৈঠকখানা ঘরে মহেন্দ্র স্ট্যানলির লেখার “হাউ আই ফাউন্ড লিভিংস্টোন' 
বইটা দেখে কয়েক পাতা ওণ্টাতে ওপ্টাতে খুব আগ্রহান্বিত হয়ে পড়ল । 

একটু পরে সে জিজ্ঞেস করল, আমি এই বইখানা আজ নিয়ে যেতে পারি, কাল ফেরত দেব ? 
মিস মুলার ক্রুদ্ধভাবে বলে উঠলেন, না, রেখে দাও ! আমি কারুকে বই দিই না। বই নিয়ে 
কোনও ব্যাটা ফেরত দেয না। 

মহেন্দ্র ভয় পেয়ে তাড়াতাড়ি বইটা রেখে দিল । 

বিবেকানন্দ ফায়ার প্লেসের পাশে একটি সুখাসনে বসে চক্ষু বুজে কিছু চিন্তা করছিলেন । ধ্যান 
ভঙ্গ করে মৃদু হাস্যে বললেন, না, না । মহীন সে রকম ছেলে নয়, ও বই নিশ্চয়ই ফেরত দেবে। 
ফেরত পাওযা যায় না। পুরুষদের এই এক দোষ । আর মাগিদের কথা যদি বলো তো নিডলবক্স, 
থিম্বল, কাঁচি দেখতে পেলেই সুবিধে মতন নিয়ে সরে পড়বে । মাগিদের সামনে থেকে ওই সব 
জিনিস লুকিয়ে রাখতে হয় । 

স্বামীজি এবার হো হো করে হাসতে হাসতে বললেন, কেন, তাদের বাড়িতে কি কাঁচি-নিড়লবক্স এ 
সব থাকে না? 

মিস মুলার বললেন, থাকবে না কেন ? মাগিদের তবু তো ওই এক রোগ ! এ পাড়ার মাগিরা 
বাড়িতে এলেই আমার ভয় কবে । 

স্বামীজি বললেন, ওগুলোর আর ক’ পয়সা দাম ! তারা বাড়িতে এলে আপনি যে কত আদর-যত্ু 
করে খেতে দেন ? 
সারদানন্দের মতন সদ্য এদেশে আগত বঙ্গসস্তানদের শুধু নিরামিষ মুখে রোচে না। স্বামীজিও 
মাছ-মাংস পছন্দ করেন, তবু সবাই বাধ্য হয়ে মিস মুলারের নীতি মেনে নিয়েছেন । শুধু মহেন্দ্র মাঝে 
মাঝে রেল স্টেশনের ধারে রেস্তোরাঁয় গিয়ে লুকিয়ে মাংস খেয়ে আসে । 

আহারের স্থানটি অতি রমণীয় । বাড়িটি দোতলা ও কাঠের তৈরি । সামনে একটি ঘেরা বাগান । 
বাড়ির একতলায় একটি বড় বৈঠকখানা, আর একটি ছোট ঘর । মাঝখান দিয়ে সিঁড়ি, ওপরে আরও 
তিনটি ঘর রয়েছে। বাড়ির পেছনে উঠোন, তাতে একটি লম্বা কাচের ঘরে অনেক রকম দুর্লভ 
ফুলের গাছ ও অর্কিড । আর একপাশে নানা রকম লতা কুঞ্জে সাজানো ঘর, সেখানে চেয়ার টেবিল 
পাতা । এখন বসন্তকাল, শীত খুব কম, এই ঘরটিতে বসে প্রকৃতির শোভা দেখতে দেখতে 
খাওয়াদাওয়া করা যায় । 

একদিন সেখানে সান্ধ্য আহারে বসা হয়েছে। প্রথমেই পরিবেশন করা হল দুধের মধ্যে মোটা 
মোটা ম্যাকারনির সুপ, তাতে আবার নুন দেওয়া । দু'এক চামচ মুখে দিতে না-দিতেই সারদানন্দ 
বিটকেল করে ওয়াক তুলে ফেললেন । স্বামীজি ভুরু কুঁচকিয়ে তাকালেন তাঁর দিকে | সারদানন্দের 
বমি পেয়ে গেছে, কিন্তু বমি করার উপায় নেই, উঠে যাবারও নিয়ম নেই । অতি কষ্টে প্রায় দম বন্ধ 
করে তিনি সেই সুপই গিলতে লাগলেন । শেষের দিকে সুপের বাটিটা কাত করে ধরতে হয়, 
সারদানন্দ সামনের দিকে এমনভাবে কাত করলেন যে গড়িয়ে পড়ে যাবার উপক্রম । স্বামীজি ফিস 
ফিস করে বাংলায় বললেন, ওরে শরৎ, ও রকম করে ধরে না । আমি যেভাবে করছি সে-রকম 


১৮৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কর। উল্টো দিকে উঁচু কর । 

সুপের পর এল মেইন ডিশ | টমাটো ও আলু চটকানো বড় বড় দুটি চপ। সারদানন্দ কাঁটা-ছুরি 
ধরতে গোলমাল করে ফেললেন । স্বামীজি টেবিলের তলা দিয়ে সারদানন্দের পা নিজের পা দিয়ে 
চেপে ধরে বললেন, ডান হাতে ছুরি, বাঁ হাতে কাঁটা ! ছুরি দিয়ে খাবার তোলে না, শুধু কাঁটা দিয়ে 
তুলতে হয় । 

মিস মুলার কী জন্য যেন একবার টেবিল ছেড়ে উঠে যেতেই স্বামীজি অন্য দু'জনকে তাড়াতাড়ি 
শেখাতে লাগলেন, অত বড় বড় গরস করে না, ছোট ছোট গরস করবি । খাবার সময় জিভ বার 
করতে নেই । কখনও কাশবি না, টেকুর তুলাবি না, আস্তে আস্তে চিবুবি । খাবার সময় বিষম খাওয়া 
বড় দৃষণীয় । আর নাক ফোঁস ফোঁস করবি না কক্ষনও ! 

মিস মুলার ফিরে আসতেই আবার ইংরিজি শুরু হল । সারদানন্দের মুখে একটিও কথা নেই, 
কোনও রকমে গিলছেন ! মহেন্দ্র কম বয়েসী ছেলে, তার খিদে বেশি, স্বাদ ভাল না লাগলেও সে 
খেয়ে যায় । টেবিলের ওপব একটি প্লেটে তিনটি মাত্র কাঁচা লঙ্কা রয়েছে। স্বামীজি কাঁচা লঙ্কা ছাড়া 
খেতে পারেন না, তাই কৃষ্ণ মেনন অনেক দোকান খুঁজে খুঁজে ওই তিনটি মাত্র লঙ্কাই জোগাড় করতে 
পেরেছে । অতি কচি লঙ্কা, ঝাল নেই, শুধু একটু গন্ধ আছে। তার এক একটার দাম প্রায় এক 
টাকা ! স্বামীজি কৃপণের মতন তারিয়ে তারিয়ে সেই একটি লঙ্কা খেলেন, বাকি দুটি রেখে দেওয়া 
হবে । সারদানন্দ আর মহেন্দ্ররও লঙ্কা দেখে লোভ হয়, কিন্ত দাম শুনে হাত দেবার উপায় নেই । 

আরও কিছু শাক-চচ্চড়ি খাওয়ার পর পুডিং এসে গেল । তখনও মহেন্দ্র ক্ষিদে মেটেনি । সে 
মৃদু স্বরে বলল, আমি আর এক টুকরো রুটি নিতে পারি? 

মিস মুলার অমনি মুখ ঝামটা দিযে বলে উঠলেন, কে তোমায় বারণ করেছে ? অমন মিনমিন 
করে চাইলে কেন ? আমরা কি কৃপণ না নিষ্ঠুর ? নাকি তোমায় আধপেটা খাইয়ে রাখতে চাই ! রুটি 
চাইলে, তা অমন ভয়ে ভয়ে চাওয়ার কী আছে? 

স্বামীজি প্রৌঢাটিকে সামলাবার জন্য বললেন, ভয়ে বলেনি । আমাদের ভারতবর্ষে ছোট ভাই বড 
ভাইয়ের সামনে কিছু চাইবার বেলা নম্রভাবে কথা বলে । 

মিস মুলার তাতেও ক্ষেপে উঠে বললেন, এ তোমার ভারতবর্ষ নয ! এ ইংল্যান্ড, এখানে ছোট 
ভাই, বড় ভাই সব সমান ! যা খেতে ইচ্ছে হয় খাবে, কেউ জোরও করবে না, বারণও করবে না! 
ওর কথা শুনলে লোকে ভাববে, আমি ওকে খেতে দিই না ! 

এত বকুনির পর মহেন্দ্রর খাবার ইচ্ছেটাই উপে গেল । 

স্বামীজি আর মিস মুলার এর পর লন্ডনে বক্তৃতা-ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে লাগলেন । 
সারদানন্দ ও মহেন্দ্র উঠে চলে গেল বৈঠকখানা ঘরে । সারদানন্দ ধপাস করে একটা কেদারায় বসে 
পড়ে হাত-পা ছুঁড়ে বললেন, ওরে বাপ রে বাপ। এর নাম খাওয়া ! এটা কোরো না, সেটা কোরো 
না, কথায় কথায় ধমক ! কোথায় হাতে করে বড় বড় থাবা করে খাব, তা না একটু-একটু করে ছঠঁচ 
বিধে খাওয়া । আর দেখ দেখি হিন্দুর ছেলেকে দুধে নুন মিশিয়ে খাওয়ালে ! ও খেয়ে আমাব পেট 
গুলিয়ে উঠল, কিন্তু ভয়ে বমিও করতে পারি না, উঠতে পারি না। এ দেশের দুধ কেমন সুন্দর ঘন, 
মোটা ভারমিশেলি পাওয়া যায়, কমলালেবুও এ দেশে আছে, তা দিয়ে চিনি মিশিয়ে কী দিব্য ক্ষীর 
বানানো যেতে পারে, তা নয়, ছ্যা ছ্যা ছ্যা, দুধে নুন মিশিয়ে নষ্ট করছে! 

সারদানন্দের অবস্থা দেখে হাসতে লাগল মহেন্দ্র । সারদানন্দ আরও বলতে লাগলেন, কী 
কুক্ষণেই এ দেশে এলুম রে ! বাবাঃ, চব্বিশ ঘণ্টা আটে-কাটে বদ্ধ থাকা, এ কি আমার সাধ্যি ! 
অষ্টবক্রে বন্ধন করে পা ঝুলিয়ে বসে থাকা । এ বাপু নরেনের সাধ্যি, নরেন করুক গে ! নরেনের 
হাপরে পড়ে প্রাণটা আমার গেল । কোথায় বাড়ি ছাড়লুম মাধুকরী করব, নিরিবিলিতে জপ-্ধ্যান 
করব, না এক হাপরে ফেলে দিলে । না জানি ইংরিজি, না জানি কথাবাতাঁ কইতে, অথচ তাঁইশ হচ্ছে 
লেকচার কর, লেকচার কর । আরে বাপু, অ'মার পেটে কি কিছু আছে ! আবার নরেন যা রাগী 
হয়েছে, কোন্‌ দিন না মেরে বসে । তা চেষ্টা করব, দাঁড়িয়ে উঠে যা আসবে তাই একবার বলব ; যদি 


১৪৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হয় তো ভাল, না হয় এক চোঁচা দৌড় মারব, একেবারে দেশে গিয়ে উঠব । সাধুগিরি করব, সে 
আমার ভাল । কী উপদ্রবেই না পড়েছি । এমন জানলে কি এখানে আসতুম । শুধু নরেনের অসুখ 
শুনে, তার সাহায্যের দরকার শুনে এলুম ! নরেন তো দেখি সারাদিন বকছে তো বকছেই, মুখের আব 
বিরাম নেই । নরেন কিনা উকিলের ব্যাটা, তাই অত বকতে পারে... হাঁ রে, ওর কি মুখ ব্যথা করে 
না, মাথা ধরে না ? 

এই সময় স্বামীজি এ ঘরে আসতেই সারদানন্দ হঠাৎ একেবারে চুপ করে গিয়ে ভাল মানুষের 
মতন একটা খবরের কাগজ পড়তে শুরু করে দিলেন । 

স্বামীজি বললেন, শরৎ, খাওয়াদাওয়া তো হল, কিন্তু এক্ষুনি শুতে গেলে তো চলবে না । অনেক 
কাজ পড়ে আছে । কী রে, কাজ করার ইচ্ছে আছে এখন £ 

সাবদানন্দ বললেন, হ্যাঁ, আমার মোটেও ঘুম পায়নি । কোন কাজটা ধরবি বল ? 

স্বামীজি বললেন, তোব সেই লেখাটা শেষ হয়েছে ? সেটা আজ রাত্তিরের মধ্যে ঠিকঠাক করে 
নিলে কেমন হয় ? 

মাদ্রাজ থেকে ব্রহ্মবাদিন নামে একটি ইংরিজি পত্রিকা বেরুচ্ছে, স্বামীজি মাঝে মাঝে সে পত্রিকার 
জন্য অর্থ প্রেরণ করেন । আমেরিকায তিনি কতদূব কাজ করে এসেছেন তার একটা রিপোর্ট ওই 
কাগজে ছাপা হবে । সারদানন্দ ওপর থেকে সেই লেখাটি নিয়ে এলেন। স্বামীজি তাঁর নির্দিষ্ট 
সুখাসনটিতে বসে পাইপে তামাক গুঁজে ধরিয়ে বললেন, পড়ে যা। 

সাবদানন্দ পড়ছেন, স্বামীজি শুনতে শুনতে মাঝে মাঝে সংশোধন করে দিচ্ছেন । ইয়েস্টারডে 
নাইট ঠিক হয না, ওটা কেটে দিয়ে লেখ লাস্ট নাইট... ফর আ্যমেরিকান্স নয়, লেখ ফর দা 
আমেবিকান্স 

সাবদানন্দেব মনমেজাজ ভাল নেই, তাই গলায় তেজ নেই, মাঝে মাঝে চুপসে যাচ্ছে, কণ্ঠস্বর ! 
স্বামীজি এক সময় ব্ঙ্গচ্ছলে বলে উঠলেন, দূর শালা, অমন এত্যা এত্যা করে পড়ছিস কেন ? তোর 
চণ্ডীপাঠ কবা অভ্যেস কিনা, তাই মনে করিস যেন চণ্ডীপাঠ কচ্ছিস ! এটা ইংরিজি ! ভাল করে, স্পষ্ট 
কবে পড়। 

সারদানন্দ আবাব চাঙ্গা হয়ে উঠলেন । তারপর লেখাপড়ার কাজ চলল গভীর রাত পর্যন্ত । 

এই গ্রামেব বাড়িতে অনেকেই স্বামীজির সঙ্গে দেখা করতে আসে । শিগগিরই বক্তৃতা শুরু হবে, 
তাব উদ্যোগ চলছে । বক্তার ব্যাপারে স্টার্ডির উৎসাহই সবচেয়ে বেশি । খ্রিস্ট ধর্মের ওপর স্টার্ডির 
দাকণ বিবাগ জন্মে গেছে । পাদরিদের টাকা সংগ্রহের অত্ুৎসাহ, বিলাসবহুল জীবনের প্রসঙ্গ উঠলে 
স্টার্ডি আফশোসের সঙ্গে বলে ওঠেন, খ্রিস্ট ধর্মটা একেবারে পচে গেছে, এটা এখন নিতাত্ত মিলিটারি 
আর কমর্শিয়াল ধর্ম হয়েছে । সর্বত্র খ্রিস্টানরা লড়াই আর কারবারকেই জীবনের সার বলে ধরে 
নিয়েছে । গিজগুলো হয়েছে টাকা রোজগারের দোকান । যাদের মধ্যে শ্রদ্ধা ভক্তির নামগন্ধ নেই, 
তাবাও যদি গিজয়ি অনেক টাকা ঢালে, অমনি ধর্মপরায়ণ হিসেবে তাদের নাম রটে যায় । একেবারে 
গোড়া বদলে নতুন ধর্ম স্থান করতে হবে | 

স্বামীজি বললেন, খ্রিস্ট ধর্মে অনেক মহান ভাবের কথা আছে । যিশু কোথায় মহা ত্যাগ বৈরাগ্য 
দেখিয়ে গেলেন, এক কম্বল গায়ে দিয়ে পথে পথে ঘুরে ভগবানের নাম শুনিয়ে গেলেন, আর 
পাদরিগুলো কেবল টাকা টাকা করে বেড়াচ্ছে । আমেরিকাতেই এসব বেশি দেখেছি। পাদরিদের 
দপদপানিতে কেউ মুখ খুলে ধমকানিও দিতে পারে না। আমি মাঝে মাঝে দু'চার কথা শুনিয়ে 
দিয়েছি । 

স্টার্ডি বললেন, বেদান্ত ধর্মের কথাই এখন সকলকে শোনানো দরকার । 

স্বামীজি বললেন, অনান্য ধর্ম গুলিতে আচার-আচরণের কথা, নিজস্ব গৌরবের কথাই বেশি বলা 
হয়। ধর্মের দর্শনের কথা কেউ বলে না। বেদান্তের দর্শন হচ্ছে সর্ব ধর্মের সমন্বয় । সেই একটা 
বিশ্বধর্মের আদর্শের কথাই আমি মানুষকে জানাতে চাই । 

এই বিশ্বধর্মের প্রসঙ্গে যখন কথা চলে, তখন স্বামীজি নিজেও যেন স্থান-কালের উর্ধেব উঠে 


১৯১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যান। ইতিহাস-ধর্মতত্ব-দর্শন মথিত করা যেন এক বাণী-মূর্তি । ফলে মাঝেই মাঝেই তিনি বলে 
ওঠেন, আই আম আ ভয়েস উইদাউট ফর্ম ! 

সেই সব সময় মহেন্দ্র সত্যিই যেন এই মানুষটিকে চিনতে পারে না। এক টানা দু'দিন তিন দিন 
এই রকম ভাব চলে, কখনও কখনও গভীর ভাবনায় ডুবে থাকেন, অথবা একা একা অধ্যয়ন 
করেন । সেইসময় অন্যরা কেউ অতি সাধারণ কথা নিয়ে তাঁকে বিরক্ত করতে সাহস পায় না। 
এমনকী মিস মুলার, যিনি সব সময় কথা বলতে ভালবাসেন, তিনিও ধারে কাছে এগোন না । 


আবার হঠাৎ হঠাৎ স্বামীজি নেমে আসেন সাধারণ মানুষের স্তরে । তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের 
মতনই তিনি রঙ্গপ্রিয়, একেবারে কৌতুক বর্জিত হয়ে তিনি বেশিদিন থাকতে পারেন না। সন্ন্যাসী 
হলেও তিনি ন্নেহপ্রবণ, ছোট ভাইটির সুবিধে অসুবিধের প্রতি তিনি দৃষ্টি রাখেন । সারদানন্দকে তিনি 
মাঝে মধ্যেই খোঁচা মারেন ও বকুনি দেন বটে, আবার ইংল্যান্ডের পরিবেশে তাঁকে উপযুক্ত করে গড়ে 
তোলার ব্যাপারেও তিনি বিশেষ মনোযোগী । 


মহেন্দ্র একদিন নিজের ঘরে বসে চিঠিপত্র লিখছে, হঠাৎ দরজায় টোকা মারার শব্দ হল | উঠে 
গিয়ে দরজা খুলে দিতেই দেখল, স্বামীজি দাঁড়িয়ে আছেন । পাশের বাড়ি থেকে তিনি মহেন্দ্র 
ঘরখানা দেখতে এসেছেন । তার বিছানাখানি কেমন, জানলা দিয়ে শীতের বাতাস ঢোকে কি না তা 
পরীক্ষা করে দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, কী খেয়েছিস ? কাল থেকে তো তুই ও বাড়িতে খেতে 
যাস না! 


মহেন্দ্র অপরাধীর মতন মুখ করে বলল, অনেক দিন ভাত খাইনি, খুব ইচ্ছে করছিল, তাই 
হোটেলে গিয়ে ভাত আর মাংস খেয়ে এসেছি । 

স্বামীজি হেসে বললেন, বেশ করেছিস । ভেতো বাঙালি ! ভাত ছাড়া খিদে মেটে না । আমারও 
মাঝে মাঝে ইচ্ছে হয় । গ্রামের দিকে খোঁজ করলে ভাত পাবি । নিরামিষ তোর মুখে রোচে না তা 
বুঝি | রান্নার মাগিটাকে বলবি, ডিমের পোচ কিংবা ওমলেট ভেজে দেবে । চুল উসকোখুসকো কেন 
তোর £ চান করিস না? 


মহেন্দ্র বলল, কী করে নাইব ? স্নানের ঘর নেই, কল-চৌবাচ্চা নেই যে ! 

স্বামীজি বললেন, এ দেশে অমনভাবে স্নান করে না | ঘরেতে বাথটাবে গরম জল মিশিয়ে 
নিবি । একখানা স্পঞ্জ ভিজিয়ে গায়ে বুলিয়ে নিতে হয়, তারপর সাবান দিয়ে গা-টা ঘষে নিতে হয় । 
ওই বাথটাবে বসে মগে করে মাথায় জল ঢেলে গা-টা পুঁছে নিবি । মাথার চুল সব সময় বুরুশ করে 
রাখবি, চুল উসকোখুসকো থাকলে এদেশের লোক বড় ঘেন্না করে । সব সময় ফিটফাট হয়ে থাকতে 
চেষ্টা করবি । একেই তো ইন্ডিয়ানস বলে লোকে অবজ্ঞা করে । তার ওপর ফিটফাট না থাকলে 
লোকে আরও ঘেন্না করবে । আর শোন, নাকের শিকনি ফ্যাত ফ্যাত করে হাত দিয়ে ফেলতে নেই, 
দু'খানা রুমাল পকেটে রাখতে হয়, নাক ঝাড়তে হলে রুমাল দিয়ে নাক মুছে পকেটে রাখতে হয় । 
শিকনি-থুতু যেখানে সেখানে ফেললে এরা বলে তাতে অপরের ব্যামো হবে ! 


মহেন্দ্র মনে মনে বলল, শিকনি মাখানো রুমাল পকেটে রাখতে হবে ? হায় রে কপাল ! 

স্বামীজি আবার বললেন, অমন ছাগল দাড়ি রাখাও চলবে না। কালই গুডউইনের সঙ্গে নাপ্তের 
দোকানে গিয়ে একেবারে গাল পরিষ্কার করে আসবি । এখন চল আমার সঙ্গে, শরৎকে সাইকেল চড়া 
শেখাব । এদেশে এখন অনেকেই এই সাইকেল নামে জিনিসটা বেশ ব্যবহার করছে । 


মিস মুলারের বাড়ির সামনে বেশ একটি প্রশস্ত মাঠ রয়েছে। বিকেল বেলা, আজ আকাশ বেশ 
পরিষ্কার । এ দেশে সব সময়ই মেঘ-মেঘ আর কুয়াশা থাকে । হঠাৎ এক দিন চড়া রোদ দেখলে 
দেশের কথা মনে পড়ে যায় । মিস মুলারের বাড়ির ছোকরা মালি গ্রিন হাউজ থেকে সাইকেলটা এনে 
মাঠে পৌঁছে দিয়ে গেল । প্রথমে স্বামীজি নিজে মহেন্দ্র ও সারদানন্দের কাঁধে ভর দিয়ে উঠে চালাতে 
লাগলেন । আজ তাঁর মন খুব প্রসন্ন, তিনি গাইতে লাগলেন : 


১৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সাধের তরণী আমার কে দিল তরঙ্গে 
ভাসালো তরী সকালবেলা ভাবিলাম এ জলখেলা 
মধুর বইছে সমীর, ভেসে যাবো রঙ্গে । 

খানিকবাদে তিনি নেমে পড়ে বললেন, শরৎ, এবার তুই চেষ্টা কর দেখি । 

সারদানন্দের চেহাবাটি বেশ মোটাসোটা । জীবনে কখনও সাইকেলে চড়েননি । মহেন্দ্র ও 
স্বামীজি দু'দিক দিয়ে ধবে রইলেন, তবু সাবদানন্দ টাল সামলাতে পারেন না, ভয়ে চেঁচাতে 
লাগলেন । 

একটু দুবে দাঁড়িয়ে তিন বিদেশিব কাণ্ড দেখে মালিটি হেসে একেবারে লুটোপুটি খাচ্ছে । সেদিকে 
তাকিয়ে স্বামীজি বললেন, ওবে, আমাদেব চড়া দেখে মালি ছোঁড়া হাস করছে । আরে এত হাস 
করছিস ক্যানে ? 

মহেন্দ্র বলল, তাও তো সেদিনের মতন পাড়ার যাবতীয় ছোঁড়াগুলিন জড়ো হয়নি । 

অন্য একদিনেব ঘটনা মনে পড়ায় তিনজনেই অষ্টহাস্য করে উঠলেন । 

সেদিন মিস মুলার ও স্টাডি দম্পতি তিনখানা বাইক নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছিলেন ৷ একটু 
গিষে স্টার্ডি পত্নী আছাড খেয়ে উন্টে পড়ে যান। একদল ছেলেমেয়ে তাদের ঘিরে হাততালি 
দিচ্ছিল। মিস মুলার সাইকেল চালনায় কৃতিত্ব দেখালেও ছেলেমেয়েরা তাকেই টিটকিরি দিচ্ছিল 
বেশি । মিস মুলারের পোশাক পুকষদের মতন, সেই জন্য ওরা বলছিল, দ্যাখ দ্যাখ এক বুড়ি 
মেয়েছেলে মদ্দর পোশাক পরেছে ! 

সাবদানন্দকে নিয়ে বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে গলদঘর্ম হয়ে স্বামীজি বললেন, দ্যাখ শরৎ, তুই 
এত মোটা, তুই তো হাত-পা চালাতেই পাবছিস না। মহীন রোগা পাতলা আছে, ও সহজে শিখে 
যাবে। : 

সাবদানন্দ ছেড়ে দে মা কেদে বাঁচি অবস্থায় ককণ সুরে বললেন, ভাই নরেন, তোমার এ দেশের 
যা খাওয়াদাওযার অবস্থা, এ চেহারা আব থাকবে না, দু'দিনেই শুকিয়ে চিমসে হয়ে যাব ! 
_ স্বামীজি তাব দিকে চেয়ে থেকে বললেন, আহা রে ! এদের রান্না খেতে পারিস না, তাই না? 
আস্তে অভ্যেস করে নিতে হবে, দ্যাখ না, আমি তো সবই খেতে পারি । রোজ রোজ একঘেয়ে 
খাবার খেলে রুচি নষ্ট হয়ে যায় । আচ্ছা চল, তোদের জন্য আমি আজ একটা কিছু রান্না করে 
খাওয়ার । 

মিস মুলাব বাড়িতে নেই, রাঁধুনীটিও পাড়া বেড়াতে গেছে। সবাই মিলে রান্নাঘরের দিকে 
এগোতেই স্বামীজি বাধা দিযে বললেন, বেশি লোক রান্নাঘরে ঢুকতে নেই, তাতে এ দেশে বড় নিন্দে 
হয় । তোরা বাইরে থাক । 

স্বামীজি বান্নাঘবে ঢুকে দেখলেন, শুধু কিছু আলু ছাড়া উপস্থিত কিছুই নেই । মিস মুলার সন্ধের 
বাজার কবে আনবেন । স্বামীজি আলু, মাখন আর গোলমরিচ দিয়ে একটা বেশ ঝালঝাল চচ্চড়ি 
রেঁধে আনলেন । 

যেন একটা গোপন খেলা হচ্ছে, এইভাবে তিনজনে বাগানের এক কোণে খেতে বসে গেলেন । 
শুধুই আলু-চচ্চড়ি, মহেন্দ্র আর সাবদানন্দ তাই-ই গরম গবম টপাটপ মুখে পুরতে লাগলেন হ্যাংলার 
মতন । 

সারদানন্দ বললেন, ভাই নরেন, কী অপূর্ব স্বাদ যে হয়েছে কী বলব ! অনেক দিন পর ঠিক যেন 
দেশের মতন রান্না । খাচ্ছি আর মনে হচ্ছে, আমি যেন দেশে ফিরে গেছি! 

আনন্দে জল গড়াতে লাগল সারদানন্দের দুই চক্ষু দিযে । 


১৯৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৬ 


স্বামী বিবেকানন্দর এই দ্বিতীয়বার ইংল্যান্ডে আগমন | শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেবার জন্য 
যখন ভারত থেকে জাহাজে ভেসেছিলেন, তখন ইওরোপের পথে আসেননি, গিয়েছিলেন জাপানের 
দিক দিযে । আমেরিকায দিপ্বিজয করার পর যখন তিনি প্রভূত খ্যাতি ও ভক্তবৃন্দ সংগ্রহ করেছেন, 
তখন তাঁকে একবার ইওরোপে আসতে হয়েছিল । উপলক্ষটি ছিল একটি বিবাহ-অনুষ্ঠানে যোগদান, 
বরপক্ষ এবং কন্যাপক্ষ এই দু তরফেরই অনুরোধে । 

শ্রীমতী (জো ম্যাকলাউডের দিদি বেটি'র সঙ্গে ধনকুবের শ্রীযুক্ত লেগেটের পরিণয়ের কথা পাকা 
হয়ে যাবার পর তাদের শখ হল, উৎসবটা হবে সভ্যতা ও বিলাসিতার কেন্দ্রস্থল প্যারিস নগরীতে । 
দুই বোনই স্বামীজির বিশেষ অনুরক্ত, তারা দীর্ঘদিন তাঁর সঙ্গহারা হয়ে থাকতে চায় না, শ্রীযুক্ত 
লেগেটও এই হিন্দু সন্ন্যাসীকে পছন্দ করেন । সুতরাং ওরা তিনজনেই স্বামীজিকে প্যারিসে যাবার 
জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল । 

একজন সন্ন্যাসীর পক্ষে কোনও বিবাহ অনুষ্ঠানে যোগদান করা সমুচিত নয় । তবু স্বামীজি 
প্যারিসে এলেন কেন ? জো আর বেটি, এই দুই ভগিনীর পীড়াপীড়ি এড়াতে পারেননি বলে ? 
প্যারিস তথা ইওরোপীয় সভ্যতার নিদর্শনগুলি স্বচক্ষে দেখার সাধ হয়েছিল তাঁর £ পৃবশ্রিমের 
নরেন্দ্রনাথের যে দেশ ভ্রমণ ও স্থাপত্য-ভাক্কর্য দর্শনের টান ছিল তা স্বামী বিবেকানন্দের মধো এখনও 
রয়ে গেছে ? এই কারণগুলি হয়তো একেবারে গৌণ নয়, তা ছাড়াও একটি অন্য উদ্দেশ্য ছিল । 
স্বামীজি ভেবেছিলেন, এই সুযোগে তিনি প্যারিস থেকে একবার ইংল্যান্ডেও ঘুরে আসবেন, ইংবেজ 
জাতির মধ্যে বেদান্তের ধর্ম প্রচার করা যায় কিনা, তা একবার পরীক্ষা করে দেখা দরকার । এর আগে 
বেশ কয়েকজন ব্রাহ্ম নেতা ইংল্যান্ডে বক্তৃতা করে গেছেন এবং সমাদরও পেয়েছেন, হিন্দু ধর্মের 
উদার দর্শনের কথা কেউ সেখানে বলবে না? ইংল্যান্ডে গিয়ে অবস্থানের সমস্যাও নেই । 
আমেরিকাতেই শ্রীমতী হেনরিয়েটা মুলারের সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি বলে রেখেছিলেন, লন্ডনে 
তাঁর গৃহের দ্বার স্বামীজিব জন্য সর্বদা উন্মুক্ত । আর শ্রীযুক্ত ই টি স্টার্ডি এক সময় আলমোড়ায় 
তপস্যা করে এসেছেন, হিন্দু সন্যাসীদের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ আছে, তিনিও বার বার 
স্বামীজিকে চিঠি লিখেছেন লন্ডনে আসবার জন্য । 

প্যারিসে শ্রীযুক্ত লেগেট স্বামীজিকে রেখেছিলেন এক বিশাল রাজকীয় হোটেলে । সারা দিন 
খানাপিনার অস্ত নেই। সে রকম হোটেলে থাকতে স্বামীজি মোটেই স্বস্তি বোধ করেননি । এ রকম 
বিলাসবহুল অবস্থার মধ্যে দিন কাটালে যে তাঁর আরও সমালোচনা হবে, সে সম্পর্কে তিনি সচেতন 
ছিলেন । শুধু আমেরিকান মিশ্নারিরাই যে তাঁর বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে তাই-ই নয়, ভারতেও তাঁর 
সম্পর্কে নানা রকম কটুক্তি শুরু হয়ে গেছে । তিনি যার তার সঙ্গে বসে হিন্দু সন্ন্যাসীর পক্ষে নিষিদ্ধ 
আহার্য গ্রহণ করেন, মহিলাদের দ্বারা সব সময় পরিবৃত হয়ে থাকেন, অথেপার্জনের জন্য লালায়িত, 
এই সব অভিযোগ শোনা যাচ্ছে তাঁর নামে । এমনকী কলকাতাতেও তাঁর কোনও কোনও গুরুভাই 
এবং আরও অনেকের মনে প্রশ্ন জেগেছে । স্বামীজি বছরের পর বছর আমেরিকাতে পড়ে আছেন 
কেন ? তিনি ভারতের প্রতিনিধি, ভারতে ফিরে এসে দরিদ্র, অজ্ঞ মানুষদের জাগাবার চেষ্টা করবেন, 
এটাই তো স্বাভাবিক ! তিন বছর কেটে গেল, এখনও তাঁর দেশে ফেরার কোনও লক্ষণ নেই । 
আমেরিকায় ছোটাছুটি করে প্রতিদিন বক্তৃতা দিতে দিতে ক্লান্ত অবস্থায় স্বামীজি এই ধরনের 
অভিযোগ শুনলে তেলে-বেগুনে জ্বলে উঠতেন । তিনি খাদ্যাখাদ্যের বাছ-বিচার করেন না তা ঠিক, 


১৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কেনই বা করতে যাবেন, কে মাথার দিব্যি দিয়েছে ? যস্মিন দেশে যদাচার, এ কথা লোকে জানে 
না ? আমেরিকায় কেউ যদি জিজ্ঞেস করে, স্বামীজি আপনি স্বদেশে ফিরে যাচ্ছেন না কেন ? তিনি 
মুখের ওপর বলে দেন, আমি কি শুধু ভারতের ? আমি কি সারা পৃথিবীর নই ? মানুষ নামে প্রাণীটি 
কি নিছক কোনও দেশের গণ্তিতে আবদ্ধ ? এই জগতের কাছ থেকে আমি দেহ পেয়েছি, দেশের 
কাছ থেকে ভাব পেয়েছি, আর মনুষ্যজাতি, যাদের মধ্যে আমি নিজেকে একজন বলতে পারি, এই 
তিনের জন্যই আমি কিছু করে যেতে চাই । 

প্যারিসে অবস্থানের সময় ওই সব অভিযোগ-সমালোচনার কথা মনে রেখেই তিনি আলাসিঙ্গাকে 
একটা ক্রুদ্ধ চিঠিতে লিখলেন : 

তোমরা যে মিশনারিদের বাজে কথাগুলোর ওপর এতটা গুরুত্ব আরোপ করো, তাতে আমি 
আশ্চর্য হচ্ছি। অবশ্য আমি সবই খাই । যদি কলকাতার লোকেরা চায় যে আমি হিন্দু-খাদ্য ছাড়া 
আর কিছু না খাই, তবে তাদের বলে৷, তারা যেন আমায় একজন রাঁধুনি ও তাকে রাখবার উপযুক্ত 
খরচ পাঠিয়ে দেয় । এক কানাকড়ি সাহায্য করার মুরোদ নেই, এদিকে গায়ে পড়ে উপদেশ ঝাড়া 
এতে আমার হাসিই পায় । 

অপরদিকে যদি মিশনারিরা বলে, আমি সন্গ্যাসীর কামিনীকাঞ্যন ত্যাগ রূপ প্রধান দুই ব্রত ভঙ্গ 
করেছি, তবে তাদের বলো যে, তারা মস্ত মিথ্যেবাদী । মিশনারি হিউমকে পরিষ্কার রূপে লিখে 
জিজ্ঞেস করবে ..তিনি আমার কী কী অসদাচরণ দেখেছিলেন... তিনি স্বচক্ষে তা দেখেছিলেন কি 
না..এই রূপ করলেই প্রশ্নের সমাধান হয়ে যাবে আর তাদের দুষ্টামি ধরা পড়বে ! 

আমার সম্বন্ধে এইটুকু জেনে রেখো, কারও কথায় আমি চলব না । আমার জীবনের ব্রত কী, 
তা আমি জানি । ...আমি যেমন ভারতের, তেমনি সমগ্র জগতের । 

আমি এখানে কঠোর পরিশ্রম করেছি_ আর যা কিছু টাকা পেয়েছি সব কলকাতা ও মাদ্রাজে 
পাঠিয়েছি। এখন এত করবার পর তাদের আহাম্মকের মতন হুকুমে আমাকে চলতে হবে £...আমি 
হিন্দুদের কি ধার ধারি ?...বাঙালিরা রামকৃষ্ণ পরমহংসের কাজে সাহায্যের জন্য কটা টাকা তুলতে 
পারে না । এদিকে ক্রমাগত বাজে বকছে !...তোমরা কি বলতে চাও, তোমরা যাদের শিক্ষিত হিন্দু 
বলে থাকো, সেই জাতিভেদ চক্রে নিষ্পিষ্ট, কুসংস্কারাচ্ছন্ন, দয়ালেশশুন্য, কপট, নাস্তিক কাপুরুষদের 
মধ্যে একজন হয়ে জীবনধারণ করবার ও মরবার জন্য আমি জন্মেছি ?...আমি কাপুরুষদের সঙ্গে আর 
বাজনৈতিক আহাম্মকির সঙ্গে কোনও সংশ্রব রাখতে চাই না। আমি কোনও প্রকার বাজনীতিতে 
বিশ্বাসী নই ৷... 

বিবাহ-উৎসব শেষ হতেই স্বামীজি প্যারিস ছেড়ে চলে এসেছিলেন লন্ডনে । সেবারে বেশিদিন 
থাকেননি, কিন্তু ইংরেজ জাতি সম্পর্কে তাঁর মনোভাবের বেশ পরিবর্তন ঘটেছিল । তিনি সিপাহি 
বিপ্লবের দু দশক পরে কলকাতায় কলেজের ছাত্র ছিলেন, সদ্য জাগ্রত স্বদেশি চেতনার আঁচ তার 
কোটি কোটি মানুষ শো।বত, নিম্পেষিত, অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত । শাসক শ্রেণীর ওদ্ধাত্যের 
অনেক পরিচয় তিনি পেয়েছেন, সুতরাং এদের সম্পর্কে তাঁর বিরূপ মনোভাব থাকা স্বাভাবিক । 
ইংল্যান্ডে এসে তিনি ইংরেজ জাতির অন্য একটি রূপ দেখে বিস্মিত হয়েছিলেন । 

আমেরিকার তুলনায় ইংল্যান্ডে বর্ণবিদ্বেষ অনেক কম । একা একা রাস্তায় ঘুরলেও ফেউ-এর 
মতন এক পাল ছেলে-মেয়ে জুটে ব্্যাকি ব্ল্যাকি বলে তাড়া করে না। আমেরিকায় ছোট কিংবা 
মাঝারি হোটেলে কালো চামড়ার লোকদের ঢুকতে দেওয়া হয় না, এমনকী নাপিতের দোকানেও চুল 
কাটতে প্রত্যাখ্যান করে, ইংল্যান্ডে সে সব সমস্যা নেই। স্বামীজির বক্তৃতা সভায় যে-সব নারী পুরুষ 
আসে, তারা ধৈর্যশীল শ্রোতা, যে কোনও বিষয়ই তারা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করে, সেই 
তুলনায় আমেরিকানরা ছটফটে । অধিকাংশ আমেরিকানই কৃপমণ্ুক, ইংরেজরা পৃথিবী সম্পর্কে 
অনেক কিছু জানে । এই সব দেখে স্বামীজির মনে হয়, ভারত শাসনের জন্য যে-সব ইংরেজদের 
পাঠানো হয়, তারা বেশির ভাগই ছ্াঁচড়া ধরনের । তারা ইংরেজ জাতির কুলাঙ্গার । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৯৯৫ 


সেবারে বেশি দিন থাকতে পারেননি স্বামীজি, এবার এসেছেন অনেকটা প্রস্তুতি নিয়ে । দেশে 
ফেরার আগে আমেরিকাতে এবং ইংল্যান্ডে কয়েকটা বেদাস্তের কেন্দ্র প্রতিষ্ঠিত করে যেতে চান ! তাঁর 
অনুপস্থিতিতে এদেশীয় শিষ্যরাই সেই সব কেন্দ্র চালাবে । দেশ থেকেও কয়েকজন গুরুভাইকে 
আনিয়ে নিতে হবে, শরৎ এর মধ্যেই চলে এসেছে, তা ছাড়াও কালী বেদাস্তী বা শশীকে আমেরিকায় 
পাঠাতে পারলে ভাল হয় । খানিকটা ইংরিজি ও সংস্কৃতজ্ঞান আছে এমন লোক দরকার, তা ওদের 
আছে, ওরা শাস্ত্র পাঠ করে শোনাতে পারবে । 

আমেরিকায় শেষ দিকে খুবই ভাল কাজ হয়েছে । প্রতিকূল মনোভাবাপন্ন লোকের সংখ্যা কমে 
গেছে তো বটেই, এমন কয়েকজনকে পাওয়া গেছে, যারা সমস্ত মন-প্রাণ দিয়ে বেদান্তের মানব ধর্ম 
প্রচারের কাজ করতে চায় । 

সবচেয়ে সুন্দর সময় কেটেছে সহস্রদ্বীপে । আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমান্তে সেন্ট লরেন্স 
নদীর বক্ষে অজস্র দ্বীপ আছে, লোকে বলে থাউজ্যান্ড আয়ল্যান্ডস । সেখানকার একটি দ্বীপে 
স্বামীজির এক ছাত্রী শ্রীমতী ডাচারের একটি দোতলা বাড়ি আছে। দ্বীপটি নির্জন, চতুর্দিকে নিবিড় 
অরণ্য, এক পাশের পাহাড় যেখানে ঢালু হয়ে নেমে এসেছে, তার গায়ে সেই বাড়িটি, যেন 
তপোবনের মধ্যে একটি আধুনিক কুটির । সেই দ্বীপ-ভবনে স্বামীজি প্রায় দেড় মাস ছিলেন, সঙ্গে 
জনা দশেক ভক্ত শিষ্য, একদল চলে যায়, আবার একদল আসে, সকাল থেকে চলে উপাসনা, শাস্ত্র 
পাঠ, উপদেশ, বনের মধ্যে ভ্রমণ, হাস্য পরিহাস, এক সঙ্গে সবাই মিলে আহার | স্বামীজি 
এক-একদিন অন্যদের নিজের হাতে রেঁধেও খাইয়েছেন । আমেরিকার বিভিন্ন শহর ঘুরে ঘুরে বক্তৃতা 
দেবার বদলে এই পরম রমণীয় দ্বীপ-উদ্যানে, ভক্তদের সঙ্গে দেড মাস সময় কাটিয়ে স্বামীজি খুব 
শাস্তি পেয়েছিলেন । তাঁর এখানকার বক্তৃতা ও উপদেশও অতি উচ্চস্তরের, কারু কারু মনে হত, এ 
যেন দেববাণী । 

এই সহস্রদ্বীপে থাকার সময়েই স্বামীজি তাঁর ভক্তদের দীক্ষা দিতে শুরু করেন । ল্যান্ডসবার্গ ও 
মেরি লুই হলেন কৃপানন্দ ও অভয়ানন্দ । আমেরিকান নারী-পুরুষেরা নিজেদের নাম বর্জন করে 
ভারতীয় নাম গ্রহণ করতে লাগল, এ এক অভূতপূর্ব ঘটনা । দক্ষিণেশ্বরের কালীবাড়ির পূজারি ব্রাহ্মণ 
এই সব আমেরিকানদের গুরু । 

এবারে স্বামীজি লন্ডনে এসে তাঁর আদর্শ প্রচারে মন দিলেন । শ্রীমতী মুলার এবং শ্রীযুক্ত স্টার্ডির 
উৎসাহে বক্ততাস্থানের ব্যবস্থা হয়ে গেল, প্রথম থেকেই উৎসাহী লোক আসতে লাগল দলে দলে । 
সংবাদপত্রগুলি মনোযোগ দিল তাঁর দিকে | একটি পত্রিকায় লিখল, রাজা রামমোহন এবং কেশবমন্দ্র 
সেন ছাড়া আর কোনও এত উৎকৃষ্ট ভারতীয় বক্তাকে ইংল্যান্ডের বক্তৃতা মঞ্চে দেখা যায়নি । 

ক্রমশ ছোট জায়গা থেকে বড় জায়গায় চলে আসতে হল । তাতেও মানুষ ধরে না, অনেকে 
সিঁড়িতে দাঁড়িয়ে থাকে । শ্রোতারা মন দিয়ে শোনে, প্রশ্ন করে । দু’ একটা লোক যে কিছু উৎকট 
প্রশ্ন করে বসে না তা নয়, কিন্তু অধিকাংশ শ্রোতার মুখ দেখে বা কথা শুনে বোঝা যায়, তাদের মধ্যে 
সত্যিকারের একটা অন্বেষণ আছে, তারা তাদের পারিপার্শ্বিক অবস্থায় তৃপ্ত নয় । 

ক্রমে দিনে দু'বার বক্তৃতার ব্যবস্থা হল । সকালে লন্ডনের বাড়িতে খানিকটা ক্লাস নেবার মতন, 
আর সন্ধ্যায় কোনও প্রকাশ্য মঞ্চে বক্তৃতা । এক একদিন এক এক বিষয়। বিষয়টিও 
তাৎক্ষণিকভাবে ঠিক হয়, পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি অনর্গল বলে যান, তাতে ইতিহাস, শাস্ত্র, দর্শন 
যেমন থাকে, তেমনই বর্তমান পৃথিবীর অবস্থাও বাদ যায় না। আমেরিকায় যেমন তিনি 
আমেরিকানদের ধনতাস্ত্রিক উন্মত্ততার কথা বলতে ছাড়েননি, এখানেও তিনি ইংরেজদের যুদ্ধনীতি 
এবং শোষণের শাসনের সমালোচনা করতে পিছপা হন না। 

লাল রঙের একটা ঝোলা কোট পরা, কোমরে একটি কোমরবন্ধ, দীপ্তিমান মুখ, গন্তীর কণ্ঠস্বর, 
বক্তৃতামঞ্চে তিনি যেন অন্য মানুষ । শ্রোতারা তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কেউ কেউ তাঁর 
মুখে গৌতম বুদ্ধের মুখের সাদৃশ্য খুঁজে পায় । 


১৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সারদানন্দ এর মধ্যে অনেকটা সড়গড় হয়ে উঠেছেন । হঠাৎ বিদেশে আসার প্রাথমিক জড়তা 
কেটে গেছে, বাড়িতে একা একা ইংরেজিতে বক্তৃতা দেওয়া অভ্যেস করেন । কখনও মহেন্দ্রকে 
বলেন, তুই শোন, মাঝে মাঝে হু দিয়ে যাবি, আমার কিছু ভুল হলে বলবি । কখনও সখনও স্বামীজি 
এসে পড়েন, সারদানন্দকে উৎসাহ দেন, কাছে এসে সারদানন্দের ডান হাতখানি ধরে বলেন, এমন 
আড়ষ্টভাবে থাকবি কেন, সহজভাবে হাত নাড়বি, সব সময় ব্যাকরণ শুদ্ধির কথা মাথায় রাখলে চলবে 
না, মনের ভাব গড় গড করে বলে যাওয়াটাই বড় কথা । সব ইংরেজের বাচ্চা কি সঠিক ইংরিজি 
বলে! 

সারদানন্দ স্বামীজির প্রতিটি বক্তৃতা সভায় একেবারে সামনের সারিতে বসে থাকেন, স্বামীজির 
চিবুক তুলে কথা বলা, মুষ্টিবদ্ধ ডান হাত ছোঁড়া, কণ্ঠস্বরের ওঠানামা লক্ষ করেন খুব মনোযোগ 
দিয়ে। এই তেজোদীপ্ত, বাগ্বিভূতিসম্পন্ন সন্নযাসীটিই যে তাঁর পূর্ব-পরিচিত নরেন, সেই বিস্ময়ের 
ঘোর এখনও কাটতে চায না। 

স্বামী বিবেকানন্দর মধ্যে যেন স্পষ্ট দ্বৈতসত্তা আছে। এক এক সময় তিনি যেন একেবারে 
ভাষা । একদিন বক্তৃতা শুরু হবার আগে স্বামীজি সেজেগুজে পায়চারি করছেন ঘরের মধ্যে । নির্দিষ্ট 
সময়ের আরও মিনিট দশেক দেরি আছে, এখনও কেউ আসেনি । শ্রীমতী মুলার ও শ্রীযুক্ত স্টার্ডি 
অন্যত্র গেছেন, গুরা থাকলে বাংলায় কথা বলা যায় না । স্বামীজি সারদানন্দকে জিজ্ঞেস করলেন, হাঁ 
রে শরৎ, এখানে কী রকম কাজ হবে বুঝছিস ? 

সারদানন্দ বললেন, অনেকেরই তো দিন দিন আগ্রহ বাড়ছে দেখছি । কয়েকজন প্রত্যেকটা 
বক্তৃতা শুনতে আসে । সবাই বলে, এ দেশে সময়ের দাম আছে । তবু তো এরা সময় ব্যয় করে 
আসছে । তবু যেন একটু দ্বিধার ভাব আছে । | 

স্বামীজি বললেন, আমেরিকায় তুই এরকম সভা দেখলে চমকে যোতিস | এক দিন বক্তৃতা শুনেই 
কেউ কেউ পায়ের ওপর আছড়ে পড়েছে । ওদের স্বভাবটাই এরকম । এ দেশে সব কাজ ধীরে 
ধীরে হয়। কিন্ত ইংরেজ বাচ্চা কোনও কাজে হাত একবার দিলে আর সহজে ছাড়ে না। 
আমেরিকানরা চটপটে, কিন্তু অনেকটা খড়ের আগুনের মতন । 

কথা বলতে বলতে তিনি চলে গেলেন জানলার ধারে । স্বচ্ছ কাচের জানলা দিকে দেখা যায় 
পথের জনস্রোত । বৃষ্টি পড়ছে ঝিরঝির করে । এদেশে সকলেই ছাতা নিয়ে বেরোয় । এক দঙ্গল 
মহিলাকে দেখে স্বামীজি হঠাৎ একটা গান বানিয়ে গাইতে লাগলেন : 

ছাতি হাতে, টুপি মাথায় আসচে যত ছুঁডি 
মুখে মেখেছে তারা ময়দা ঝুড়ি ঝুড়ি... 

এমনভাবে মাথা নেড়ে নেড়ে ব্যঙ্গের সুরে তিনি গানটা গেয়ে চললেন, যেন এই সময় তিনি স্বামী 
বিবেকানন্দ নন, স্কটিশচার্চ কলেজের ছাত্র নরেন । সারদানন্দ ও মহেন্দ্র তো একেবারে হেসে 
কুটিকুটি । দাদার সামনে ওরকম ভাবে হাসতে নেই বলে মহেন্দ্র ছুটে বেরিয়ে গিয়ে মুখে রুমাল চাপা 
দিল । 

স্বামীজি সারদানন্দকে বললেন, দ্যাখ, দ্যাখ, মাগিরা মুখে পাউডার মেখেছে যেন কোদাল দিয়ে 
চাঁচা যায় ! 

সারদানন্দ বললেন, ওই বুঝি কারা এসে পড়ল ! 

স্বামীজি ট্যাক ঘড়ি খুলে দেখে বললেন, এখনও চার-পাঁচ মিনিট বাকি আছে। তারপর 
সারদানন্দকে কনুইয়ের খোঁচা দিয়ে বললেন, তুইও গানটা গা না ! 

সকালের অধিবেশনে মহিলারাই বেশি আসে, সন্ধ্যায় পুরুষদের সংখ্যা বেশি । এই সব শ্রোতারা 
আসে সমাজের বিভিন্ন স্তর থেকে । উচুতলার মহিলারাও আসে খানিকটা অভিনবত্বের সন্ধানে, 
খানিকটা হুজুগে, কেউ কেউ নিঃসঙ্গতা-অশাস্তিবোধের তাড়নায় । জোসেফিন ম্যাকলাউড দিদির 
বিয়ের পর আমেরিকায় ফিরে গিয়েও স্বামীজির জন্য ব্যাকুলতা বোধ করে । স্বামীজি তাকে নিয়মিত 


১৯৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চিঠি লেখেন, তবু সে একদিন হুট করে লন্ডনে চলে এল । স্বামীজির খাওয়া দাওয়া কিংবা থাকার 
অসুবিধে হচ্ছে কি না সে ব্যাপারে সে চিন্তিত । স্বামীজি এখন শ্রীমতী মুরের আতিথ্য গ্রহণ 
করেছেন, সেখানে তার মাথা গলানো শোভন নয়, তাই সে লন্ডনের একটি বড় দোকানে টাকা জমা 
দিয়ে রাখল, সেখান থেকে প্রতিদিন এক ঝুড়ি বাছাই করা সেরা ফল পাঠানো হয় স্বামীজিকে, 
প্রেরণকারীর নাম জানানো হয় না। তার দিদি শ্রীমতী লেগেটও একবার দেখতে এল স্বামীজিকে । 
সে এখন এতই একজন বড় ব্যবসায়ীর পত্নী যে তার আগমনে সাড়া পড়ে যায় লন্ডনের ধনী মহলে, 
স্বামীজি সম্পর্কেও এই মহলের কৌতৃহল বৃদ্ধি পায় । 

সমস্ত মহিলা-শ্রোতাই অবশ্য ধনী শ্রেণীর অন্তর্গত নয় । স্কুল শিক্ষিকা, নার্স, মধ্যবিত্ত গৃহবধূ, ব্যর্থ 
প্রেমিকা, গৃহ-বিচ্ছিন্ন উদভ্রান্ত রমণীরাও আসে শাস্তি ও সান্তনা পাবার আশায় । এরা অনেকেই 
নিয়মিত আসে, তবে একজনকে বিশেষভাবে চোখে পড়ে । সেই তরুণীটির নাম শ্রীমতী মাগাঁরেট 
নোব্ল । 

বক্তৃতা দিতে উঠে স্বামীজি দর্শকদের মধ্যে চোখ বুলিয়ে দেখে নেন, মাগাঁরেট এসেছে কি না। 
চোখাচোখি হলে স্বামীজি একটু হাসেন । এই হাসির একটা বিশেষ অর্থ আছে। মাগারেটের সঙ্গে 
বেশ পরিচয় হয়ে গেছে বটে, তবু মাগাঁরেটের মন এখনও সংশয়পূর্ণ, স্বামীজির অনেক বক্তব্যই সে 
মেনে নিতে পারে না। তবু সে আসে, যেন চুম্বকের টানে এসে উপস্থিত হয় । 

মাগাঁরেট স্বামীজির চেয়ে চার বছরের ছোট । এখনও তিরিশ বছর পূর্ণ হয়নি । তবু তার জীবনে 
অনেক হাহাকার ও শূন্যতা রয়ে গেছে। মাগাঁরেটের জন্ম আয়াল্যারন্ডে, তার পিতা ও পিতামহ দু 
জনেই ছিলেন ধর্মযাজক | তার যখন দশ বছর বয়েস, তখন বাবা মারা যান । অর্থ সঞ্চয় কিছু ছিল 
না, তিনটি ছোট ছোট ছেলে-মেয়েকে নিয়ে মাগাঁরেটের মা আশ্রয় নেন বাপের বাড়িতে । সেইজন্য 
মাত্র সতেরো বছর বয়েসেই জীবিকার জন্য শিক্ষিকার চাকরি নিতে হয় মাগাঁরেটকে । সে তার 
ভাই-বোনদের শিক্ষার দায়িত্ব নেয় । 

এই তরুণী শিক্ষয়িত্রীটির জীবনে অচিরেই দেখা দিল প্রেম । এক ওয়েল্সবাসী যুবকের সঙ্গে 
তার পরিচয় হল, পেশায় সে ইঞ্জিনিয়ার, সুঠাম, সুন্দর চেহারা | দু' জনের রুচিরও বেশ মিল 
আছে। তাদের এই বন্ধুত্ব ও প্রেম যখন বিবাহের পরিণতির দিকে এগোচ্ছে, ব্যবস্থা প্রায় পাকা, তখন 
বিনা মেঘে বজ্রপাত হল, সামান্য দু' এক দিনের অসুখে সেই যুবকটি চলে গেল ইহলোক ছেড়ে । 

সেই আঘাত সামলানো প্রায় অসম্ভব ব্যাপার । কেন এমন হয় ? মানবজীবনের নিয়ন্তা যদি কেউ 
থাকে, তবে এ কী রকম তার বিচার ? কোনও সাস্তবনা বাক্যই মাগাঁরেটের সহ্য হত না। সেই স্থান 
ত্যাগ করে অন্য স্কুলে চাকরি নিয়ে চলে গেল মাগারেট । 

আরও দু’ একবার চাকরি বদল করার পর মাগারেট চলে এল লন্ডনে । বাচ্চাদের সংস্পর্শে তার 
হৃদয় কিছুটা জুড়োয়, পড়াতে সে ভালও বাসে ৷ মাগরেটের মধ্যে যে একটা জন্মগত সংগঠন ক্ষমতা 
আছে, তা সে নিজেই উপলব্ধি করে এ সময় | পরিচিত ব্যক্তিরা তার মতামতকে গুরুত্ব দেয় । 
কিছুদিন পর সে সাহস করে সঙ্কল্প নিল, নিজেই একটা ইস্কুল খুলবে, যেখানে শিশুদের শাসনের 
কোনও ব্যবস্থা থাকবে না। তাদের মনস্তত্ব পর্যবেক্ষণ করে, যার যেদিকে ঝোঁক সেদিকে চালনা 
করার চেষ্টা করা হবে। শিক্ষার এই এক আধুনিক পদ্ধতি । কিছু বন্ধু-বান্ধব তাকে সাহায্য করতে 
রাজি হল্‌। 

মফস্বল থেকে লন্ডনে এসে পড়ায় মাগারেটের জীবনে বেশ একটা পরিবর্তন এল । পৃথিবীর 
সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখন লন্ডন, দুনিয়ায় অপ্রতিদ্বন্ী এবং বিশাল সাম্রাজ্যের অধিপতি ইংরেজ 
জাতির রাজধানী শুধু নয়, জ্ঞান ও বিদ্যাটচরিও কেন্দ্র, বহু দেশের বুদ্ধিজীবীরা এখানে সমবেত হন । 
এখানকার তরুণ সমাজ যুক্তি ও বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করে, বিশ্বের পরিপ্রেক্ষিত তাদের মস্তিষ্কে 
থাকে । 

এরকম কয়েকটি গোষ্ঠীর সঙ্গে পরিচয় হল মাগারেটের, ক্রমশ সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল । 
সেসেমি ক্লাব নামে একটি সংগঠনে সাহিত্য পাঠ, বক্তৃতা ও বিভিন্ন বিষয়ে বিতর্ক হয়, মাগারেট 


১৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রথমে সেই ক্লাবের সদস্যা ও পরে সেক্রেটারি হয়ে যায় | এই ক্লাবে সে বানার্ড শ’, হাক্সলি প্রমুখ 
বিখ্যাত ব্যক্তিদের ডেকে বক্তৃতার ব্যবস্থা করে, নিজেও বিতর্কে অংশ নেয় | বিভিন্ন পত্র-পত্রিকায় সে 
লেখালেখিও শুরু কবেছে। 

এই সব কাজে ব্যস্ত থেকে সে প্রথম প্রেমের ব্যর্থতার আঘাত সইয়ে নিল অনেকখানি । কিছুদিন 
পর তার জীবনে এল আবার প্রেম । সেসেমি ক্লাবেরই সদস্য একটি যুবকের সঙ্গে মনের মিল হল 
তাব। সেই যুবকটিরও অবস্থা অনেকটা মাগারেটেরই মতন, তারও এক পূর্ব-প্রণয়িনী ছিল, কিছু দিন 
আগে সম্পর্ক ছিন্ন হযেছে । ব্যর্থতাবোধ ও বেদনাই দু জনকে কাছে টেনে আনে । দু জনে একসঙ্গে 
মিলে মিশে কাজ করতে বেশি উৎসাহ পায় । মাগারেটের পরের বোনটি এর মধ্যে লেখাপড়া শেষ 
কবে চাকরি পেয়েছে, ছোট ভাইটি কলেজে পড়ছে, মাগাঁরেটের দায়িত্ব অনেকটা কমে গেছে । এখন 
সে তার প্রেমিককে স্বামীত্বে বরণ করে নিজস্ব সংসার বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেছে, এই সময় এল 
আবার দারুণ আঘাত । সেই যুবকটি হঠাৎ একদিন অদৃশ্য হয়ে গেল। না, এবারও মৃত্যু টেনে 
নেয়নি, সে যুবকটি ছিল চঞ্চলমতি । সে মাগাঁরেটের মতন এক রমণীরত্বের মূল্য বুঝল না, সে ফিরে 
গেল তার আগেকার প্রেমিকার কাছে, বিয়েটাও সেরে ফেলল দ্রুত । 

এবাবে মাগাঁরেট সব কিছু ছেড়েছুড়ে পালিয়ে গেল লন্ডন থেকে । অন্য বন্ধু-বান্ধবদের কাছে সে 
মুখ দেখাতে চায় না। হ্যালিফ্যাক্সে শ্রীমতী কলিন্স নামে তার এক বান্ধবী ছিল । সেখানে গিয়ে সে 
শয্যা নিল। 

আবাব যে সে ফিরল, সে শুধু ছোট ছোট ছেলেমেয়েগুলির টানে । নিজের বুকে যতই দুঃখ-দহন 
থাক, ওই সব কচি কচি মুখগুলিকে তো শ্লান করা যায় না ! তারা যে মিস নোব্লকে খুব ভালবাসে । 
স্কুলটাকে চালাতেই হবে, মাগারেট লন্ডনে এসে আবার স্কুলের কাজে ও ক্লাব পরিচালনার কাজে 
ঝাঁপিয়ে পড়ল । উইম্বলডনে সে স্কুল নিয়ে ব্যস্ত থাকে সারা দিন, আর বিকেলের পর লন্ডনের 
বিভিন্ন অঞ্চলে সভা-সমিতিতে যোগদান করে | নিজের বুকের ক্ষতটির কথা সে কারুকে জানতে 
দেয় না। 

মাগারেটের এই রকম মানসিক অবস্থার মধ্যে স্বামী বিবেকানন্দর সঙ্গে দেখা । 

এক বছর আগে স্বামীজি প্রথমবার ইংল্যান্ডে এসেছেন, কিছু কিছু জায়গায় বক্তৃতার ব্যবস্থা 
হয়েছে । মাগাঁরেট একদিন লন্ডনের সমাজের এক বিশিষ্ট মহিলা, লেডি ইসাবেল ফার্থসনের কাছ 
থেকে একটি আমন্ত্রণপত্র পেল । সেই মহিলার বাড়ির বৈঠকখানায় স্বামী বিবেকানন্দ নামে কে 
একজন হিন্দু সন্ন্যাসী ধর্ম সম্পর্কে বক্তৃতা দেবে । মাগাঁরেট এর সম্পর্কে কিছুই জানে না, ভারতবর্ষ 
সম্পর্কেই তার জ্ঞান খুব কম । তবে ভারত সম্পর্কে তার একটা সহানুভূতির ভাব আছে, তার 
পিতৃভূমি আয়াল্যন্ডি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবার জন্য লড়াই চালাচ্ছে ।” ভারতও ব্রিটিশ শাসনের 
অধীন, এই সুত্রে একটা যোগ আছে। 

নভেম্বব মাসের এক রবিবারের বিকেল । বেশ শীত পড়ে গেছে, ওয়েস্ট এন্ডের সেই 
বৈঠকখানার ফায়ার প্লেসে আগুন জ্বালতে হয়েছে, সেদিকে পিঠ দিয়ে বসে আছেন ভারতীয় 
সন্নযাসীটি, লাল রঙের 'মালখাল্লা ও কোমরবন্ধ পরা, শিরদাঁড়া সোজা, বিশেষভাবে চোখে পড়ে 
উজ্জ্বল দুই চক্ষু । শ্রোতারা বসে আছে অর্ধ বৃত্তাকারে, সব মিলিয়ে পনেরো-ষোলোজন । শ্রোতারা 
প্রায় সকলেই সকলের পরিচিত, কেউই ধর্ম-তৃষ্ণা নিয়ে আসেনি, এরা সন্ধিগ্ধমনা বুদ্ধিজীবী । স্বয়ং 
গৃহকত্রীর ধারণা, ধর্ম বিশ্বাস একটা মনস্তাত্বিক ব্যাপার, শাশ্বত জীবনবোধের সঙ্গে এর সম্পর্ক নেই । 
বিধাতার কোনও ভূমিকা নেই, প্রকৃতির নিয়মের মধ্যে স্থান নেই কোনও সৃষ্টিকতারি । 

প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে আদর্শ বিনিময়ের সময় এসেছে, এই প্রসঙ্গে বক্তৃতা শুর করলেন 
স্বামীজি। ইংরিজির সঙ্গে সঙ্গে তিনি এক একবার উচ্চারণ করছেন সংস্কৃত মন্ত্র তার একটি 
অক্ষরেরও মানে বুঝতে পারছে না কেউই, কিন্তু সেগুলির শব্দ বঙ্কার শুনতে ভাল লাগে । মাঝে 
মাঝে স্বামীজি চোখ বন্ধ করে বলে উঠছেন, শিব ! শিব ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৯৯ 


জানলার বাইরে ঘনিয়ে এসেছে অন্ধকার, ঘরের মধ্যে আলো জ্বালা হয়নি, ফায়ার প্লেস থেকে 
আসছে আগুনের আভা, স্বামীজির কথা শুনতে শুনতে মাগারেট কল্পনায় দেখতে পেল, ভারতবর্ষের 
গ্রামে সূযাত্তের সময় কোনও বটবৃক্ষের নীচে কিংবা গ্রামে কুয়োর ধারে বসে সন্ন্যাসীরা যেন ঠিক 
এমনভাবেই উপদেশ দেয় । 

বক্তৃতা শেষ হবার পর চা-পান | মাগারেট সেই সন্যাসীর সঙ্গে একটিও কথা না বলে উঠে 
গেল। দরজার বাইরে কয়েকজন বলাবলি করছে, এই হিন্দু সন্ন্যাসী তো এমন কিছু নতুন কথা 
শোনায়নি-। এঁকে নিয়ে মাতামাতি করার কী আছে ? “সমস্ত ধর্মই সমভাবে সত্য’, এটা একটা নিছক 
গালভরা কথা । তা হলে এতগুলি ধর্মের আলাদা আলাদা অস্তিত্বের কী দরকার ? ধর্ম প্রচারেরই বা 
কী অর্থ হয় ? “বিভিন্ন রূপে সেই এক অদ্বিতীয় সত্তার বিভিন্ন প্রকাশ’, সেই অদ্বিতীয় সন্তাই যে কী 
বস্তু তা সঠিকভাবে আগে কেউ বোঝাতে পারেননি, ইনিও কিছু বললেন না। নাঃ, এই ভারতীয় 
যোগী মৌলিক কিছু বলতে পারেননি । 

মাগরেটও অন্যদের সঙ্গে একমত হল । আজকের বক্তৃতা শুনে তার নতুন কোনও সত্যের 
উপলব্ধি হয়নি । 

একা একা তাকে ফিরতে হল নিজের বাড়িতে । কাল সোমবার, কাল থেকে আবার অনেক 
কাজ । তাড়াতাড়ি কিছু রান্না করে নিতে হবে নিজের জন্য । রান্না ঘরে টুকিটাকি কাজ সারছে 
মাগাঁরেট, তার ছোট্ট বাড়িটিতে কোনও শব্দ নেই, বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগল 
সন্্যাসীটির বসে থাকার ছবিটি । কণ্ঠস্বরে গভীর আত্মবিশ্বাস, একই সঙ্গে সারল্য-মাখা তেজোদ্দীপ্ত 
মুখ, এই মানুষটি তার দেখা অন্য কোনও মানুষের মতন নন । তাঁর মুখখানি মনে পড়লেই মা মেরির 
কোলেও বসে-থাকা শিশু যিশুর কথা মনে আসছে কেন? 

সারা সপ্তাহ ধরে নানা কাজের ফাঁকে ফাঁকে হিন্দু সন্ন্যাসীর মুখখানি ঘুরে ফিরে আসতে লাগল 
তার মানসপটে । মাগারেট নিজেই বেশ বিস্মিত । পরের শনিবার তার মনে হল, একবার শুনেই ওই 
সন্ন্যাসীটির সব কথা উড়িয়ে দেওয়া ঠিক হয়নি । উনি নতুন কিছু বলেননি বটে, তবে এক ঘণ্টা ধরে 
অনেকগুলি দিক ছুঁয়ে গেছেন তো বটে, এমন বক্তাই বা কজন পাওয়া যায় ! সংবাদপত্রের নোটিশ 
দেখে সে নিজেই খুঁজে খুঁজে স্বামীজির পরবর্তী বক্তৃতা সভাতে উপস্থিত হল । 

সেদিনের বক্তৃতার বিষয়বস্তুতেও মাগারেট সন্তুষ্ট হল না। তার মধ্যে তো অনেক যদি এবং কিন্ত 
আছে। তবু আগাগোড়া সে সম্মোহিতের মতন চেয়েছিল ওই মানুষটির দিকে । এমন অসাধারণ 
ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে উপেক্ষা করা সম্ভব নয় । কাছাকাছি বসে ওর কণ্ঠস্বর শোনারও 
একটা শিহরন আছে । 

সভার শেষে মাগাঁরেট কোনও কথা বলল না বটে, কিন্তু সে অন্যদের কাছে খবর নিয়ে জানল, 
স্বামীজি রিডিং অঞ্চলের একটি বাড়িতে থাকেন । সেই ঠিকানা সংগ্রহ করে একটা চিঠি লিখে ফেলল 
সে। অচিরেই সেই চিঠির উত্তর এল, সে উত্তর পড়ে মার্গারেট চমতকৃত। আলাপ-পরিচয় না 
হলেও স্বামীজি তাকে চেনেন, তাকে সম্বোধন করেছেন আপনজনের মতন । মাগারেটের সংশয়ের 
উত্তরে স্বামীজি লিখেছেন : পবিত্রতা, ধৈর্য ও অধ্যাবসায় দিয়ে সকল বাধাবিদ্ব দূর করা যায়। সব 
বড় বড় ব্যাপারই ধীরে ধীরে হয়ে থাকে । ...আমার ভালবাসা জানবে । ইতি বিবেকানন্দ । 

' স্বামীজি তাকে ভালবাসা জানিয়েছেন ? মাগাঁরেট যাঁর উক্তিগুলিকে মেনে নেয়নি, বক্তৃতা সভার 
পর যাঁকে অভিনন্দন জানায়নি, তিনি অযাচিতভাবে ভালবাসা জানাতে দ্বিধা করেন না ! এত সহজে 
তিনি মানুষকে আপন করে নিতে পারেন ? 

স্বামীজি তো সেবার ফিরে গেলেন আমেরিকায় । আবার লন্ডনে ফিরে এলেন কয়েক মাস 
পরেই । এবারে মাগারেট তাঁর প্রায় প্রতিটি বক্তৃতা সভায় যায়, এখনও ধর্ম-দর্শনে তার আস্থা 
হয়নি । পাদ্রির মেয়ে হয়েও গিজরি আড়ম্বরপূর্ণ ধমনুষ্ঠানে তার অভক্তি জন্মে গেছে, নতুন করে 
অন্য কোনও ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তার আগ্রহ জাগেনি, এখন সে দ্বিধা কাটিয়ে উঠেছে, এখন সে 
মাঝে মাঝে তর্ক করে । স্বামীজি সহাস্যে তাকে প্রশ্রয় দেন । মিনমিনে স্বভাবের মানুষজন তিনি দু 


২০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চক্ষে দেখতে পারেন না। এই তরুণীটির তেজ ও দৃপ্ত ভঙ্গিমা তাঁর বেশ পছন্দ হয় । তর্ক করুক, 
তবু তো নিয়মিত আসে ! তিনি নিজে তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের সঙ্গে বছরের পর বছর অবিশ্বাস নিয়ে 
তর্ক করেননি ? তর্ক করতেন, এবং বার বার ছুটে ছুটে সেই শ্রীরামকৃষ্ণের কাছেই তো যেতেন ! 

মাগাঁরেটও বুঝতে পেরেছে যে, এই হিন্দু সন্ন্যাসীটির জীবন-বার্তা সে মানতে পারুক বা না পারুক, 
তবু সে ওর সান্নিধ্য থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারবে না। এখন স্বামীজির ঘনিষ্ঠ মানুষজন, 
শ্রীমতী মুলার, স্টার্ডি দম্পতি ও সেভিয়ার দম্পতি, ওঁদের সঙ্গেও তার পরিচয় হয়েছে, সে এঁদের 
সঙ্গে সঙ্গে ঘোরে । 

স্থান সঙ্কুলানের জন্য পিকাডিলি অঞ্চলে রয়েল ইনস্টিটিউট অব পেইন্টার্স ইন ওয়াটার 
কালার্স-এর গ্যালারিটি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে বক্তৃতা হয় প্রতি রবিবার সন্ধ্যায় । জনসমাগম 
দিন দিন বাড়ছে । স্বামীজি সেখানে “ধর্মের প্রয়োজন, “সার্বজনীন ধর্ম, 'ভক্তিযোগ', ‘ত্যাগ’ এই সব 
বিষয়ে ভাষণ দিতে লাগলেন । শুনতে শুনতে মাগাঁরেটের মনে হয়, স্বামীজি একেবারেই বিশ্বাস 
করেন না যে, মানুষ আজন্ম পাপী বা দুর্বল । মানুষের ওপর তাঁর অগাধ বিশ্বাস । মানুষের যা কিছু 
মহৎ ও পবিত্র শুধু তারই সঙ্গে উচ্চাবিত তাঁর আহ্বান । স্বামীজি ইদানীং ত্যাগের কথা খুব বলছেন । 
একদিন প্রশ্নোত্তরের সময় তিনি অকস্মাৎ বজ্র ধমকের সুরে বলে উঠলেন, জগৎ আজকের দিনে যা 
চায়, তা হচ্ছে এমন বিশজন নরনারী যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সাহস ভরে বলতে পারবে যে, ভগবান 
ছাড়া তাদের আপনার বলবার আর কেউ নেই । কে প্রস্তুত £ কে পারবে সব কিছু ছেড়েছুড়ে 
মানুষের সেবার কাজে বেরিয়ে আসতে ! 

এই কথাগুলি মাগাঁরেটের বুকে বিষমভাবে বাজে । ত্যাগ একটা চমৎকার শব্দ । ত্যাগের জন্য 
তো কেউ আগে এমনভাবে ডাকেনি । সংসার বাঁধার স্বপ্ন মাগাঁরেটের কাছ থেকে বারবার পিছলে 
সরে গেছে, তার আর ওই সাধ নেই । সব কিছু ছেড়ে বেরিয়ে আসা তার পক্ষে অতি সহজ । 

স্বামীজির এই আহ্বানে সাডা দিতে তার কোনও দ্বিধা নেই । 


28171 ২৭ 
৯2... 


অর্ধেন্দুশেখর এখন কর্মহীন ৷ বাংলা রঙ্গমঞ্চের এই বহুরূপী নট নিজে থিয়েটার চালাতে গিয়ে 
সর্বস্বান্ত হয়েছেন । তিনি জাত শিল্পী, কিন্তু থিয়েটার চালানো তো একটা ব্যবসারই মতন, সেই 
একদিন তিনি নিজের সব সোনা-রূপোর মেডেল ও স্ত্রীর গহনা বিক্রি করে সব দেনা মিটিয়ে 
দিলেন । সংসাব চালাবার দায় অবশ্য তাঁর নেই, ছেলে বড় হয়েছে, সে বাবাকে এই দায়িত্ব থেকে 
মুক্তি দিয়েছে । 

বাড়িতে বেশিক্ষণ বসে থাকতে পারেন না অর্ধেন্দুশেখর, পথে পথে ঘুরে বেড়ান । সাতচল্লিশ 
বছর বয়েস, শরীর এখনও বেশ মজবুত আছে, হাঁটতে তাঁর ভাল লাগে । মঞ্চে অভিনয়ের সময় 
অর্ধেন্দুশেখর এতরকম ভূমিকায় এত বিভিন্ন ধরনের মেকআপ নিয়েছেন যে তাঁর আসল চেহারা বহু 
মানুষই চেনে না। রাস্তায় কোথাও জটলা দেখলে তিনি উকি মারেন, কোথাও দাঁতের মাজনের 
ফেরিওয়ালা ম্যাজিক দেখাচ্ছে, কোথাও সাপুড়ে দেখাচ্ছে সাপ-খেলা । অর্ধেন্দুশেখর জানেন না 
এমন বিষয় যেন নেই, ম্যাজিকওয়ালাকে হতচকিত করে তিনি নিজেই একটা ম্যাজিক দেখিয়ে 
ফেলেন, সাপুড়ের পাশে বসে পড়ে তার হাত থেকে পেট-ফুলো বাঁশিটি নিয়ে এমন চমৎকার ভাবে 
বাজাতে থাকেন যে পথচারীরা তাজ্জব বনে যায় । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২০১ 


সবাই জানে, অর্ধেন্দুশেখর নিরহঙ্কার, দিলখোলা, কৌতুকপ্রবণ মানুষ । কিন্তু তাঁর আত্মমযার্দা 
জ্ঞান যে কত সূক্ষ্ম, সে খবর অনেকেই রাখে না। থিয়েটার-অস্তপ্রাণ এই মানুষটি এখন কোনও 
থিয়েটারেব ধারে কাছেও যান না একেবারেই ৷ থিয়েটারের কোনও পরিচিত ব্যক্তিকে রাস্তায় দূর 
থেকে দেখতে পেলেই তিনি ফুটপাথ বদল করেন | নট-নটারা এক থিয়েটার বন্ধ হয়ে গেলে অন্য 
থিয়েটারে যায কাজের সন্ধানে, অর্ধেন্দুশেখর নিজে থেকে কোথাও যাবেন না, এ তো জানা কথাই । 
পাছে অন্য কোনও দল থেকে কোনও অসঙ্গত প্রস্তাব আসে, সেই জন্যই তিনি মঞ্চ-সম্পৃক্ত 
ব্যক্তিদের এড়িযে যান। যে-কোনও নাটকে যে-কোনও ছোটখাটো ভূমিকায় নামতে তিনি কখনও 
আপাত্ত করেননি, অনেক ক্ষুদ্র ভূমিকায় তিনি অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন । কিন্তু কিছুদিন 
আগে তিনি ছিলেন এক মঞ্চের মালিক, তারপর নাট্য-পরিচালক, এখন শুধুমাত্র অভিনেতা হিসেবে 
কোনও দল তাঁকে আহ্বান জানালেও তিনি যাবেন কেন ? তিনি এক নম্বর হয়েছিলেন, সেখান থেকে 
আবার তিন-চার নম্বরে নেমে যাওয়া যায় না । ফেল-করা নাট্য পরিচালককে আবার কেই-বা ওই পদ 
দিতে চাইবে ? 

অর্ধেন্দুশেখব বেকাব হয়ে রইলেন তো বটেই, বাংলার রঙ্গমঞ্চও তাঁর প্রতিভার স্ফুরণ থেকে 
বঞ্চিত হয়ে রইল । 

সারাদিনে বোতল তিনেক দেশি মদ লাগে, সেই খরচটা তিনি ছেলের কাছ থেকে চাইতে পাবেন 
না। ঘড়ি-আংটি বিক্রি করে এখনও কোনওক্রমে চলে যায় ৷ দিশি ছাড়া বিলিতি পানীয় কেউ সেধে 
দিলেও তিনি খান না। পরিচিত সবাইকে বলে রেখেছেন, তাঁর মৃত্যুর পর শবের ওপর কয়েক 
বোতল দিশি মদ ঢেলে দিয়ে যেন দেশলাই জ্বেলে দেওয়া হয়, চন্দন কাঠ-ফাটের দরকার নেই । 

একদিন অর্ধেন্দুশেখর পীরুর হোটেলে ঢুকে একজোড়া হাফ বয়েল্ড হাঁসের ডিমের অডরি দিয়ে 
একটা চুকট টানছেন, দু'জন লোক তাঁকে দেখে এগিয়ে এল টেবিলের দিকে । 

অর্ধেন্দুশেখর মুখটা বাজার করলেন । আবার থিয়েটারের লোক ! এদের বলা যায় শ্রোতেব 
শ্যাওলা, ছোটখাটো ভূমিকায় অভিনয করে, জীবনে কোনওদিনই বড় পার্ট পাবে না, এক থিয়েটার 
থেকে অন্য থিয়েটারে যায়, মাঝে মাঝে কোনও কাজই জোটে না। অর্ধেন্দুশেখর প্রায় সবকটা 
রঙ্গমঞ্চে কখনও না কখনও ছিলেন, ছোট-বড় সবাইকেই চেনেন । এদের দু'জনের নাম ব্যোমকেশ 
আর নীলধ্বজ, ব্যোমকেশকে তিনি "একবার এক অভিনেত্রীর সঙ্গে রিহাসালের সময় খুনসুটি করার 
অপরাধে বরখাস্ত করেছিলেন | 

অর্ধেন্দুশেখর মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখে বুঝিয়ে দিলেন, তিনি ওদের সঙ্গে কথা বলতে চান 
না। ওরা তা মানবে কেন ? কাছে এসে হেসে বিগলিত ভাবে বলল, নমস্কার, নমস্কার, গুরু, বড় 
ভাগ্যে আপনার দর্শন পেলুম ! 

অর্ধেন্দুশেখর শুকনো গলায় বললেন, আমি এখন আর কারুর গুরু-ফুরু নই ! 

ব্যোমকেশ আর নীলধবজ ধপ ধপ করে বসে পড়ল দুটি চেয়ারে । অর্ধেন্দুশেখর আঙুল দিয়ে ছবি 
আঁকতে লাগলেন টেবিলে । একটুক্ষণ চুপচাপ থাকার পর ব্যোমকেশ বলল, গুরু, কী ভাবছেন? 

অর্ধেন্দুশেখর বলল, এমন কিছু না । কী ভাবব, তাই-ই ভাবছি ! 

নীলধ্বজ বলল, ক্লাসিক থিয়েটারে কী কাণ্ড হচ্ছে শুনেছেন? 

অর্ধেন্দুশেখর বললেন, না শুনিনি, শুনতেও চাই না ! 

হোটেলের এক ছোকরা প্লেটে দুটি অর্ধসিদ্ধ ডিম এনে রাখল টেবিলে । অধেন্দুশেখর তাড়াতাড়ি 
উঠে পড়ার উপক্রম করে বললেন, ওরে, পয়সা নিয়ে যা । কত দিতে হবে? 

ছোকরাটি বলল, আজ্ঞে দু'আনা ! 

অর্ধেন্দুশেখর আঁতকে উঠে বললেন, দু'আনা ? বলিস কী ? এত দাম কেন, ডিমের জোড়া তো 
চার পয়সা । 

ছোকরাটি বলল, আজ্ঞে, কী করব বলুন, আজকাল ডিম বড় মাগ্গি হয়েছে । 

অর্ধেন্দুশেখর বললেন, কেন, হাঁসেরা আজক'ল সব পরমহংস হয়ে উঠেছে নাকি ? 


২০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ব্যোমকেশ ও নীলধ্বজ অস্রহাসি করে উঠল । ওদের একজন টেবিল চাপড়ে বলল, যা বলেছেন, 
আজকাল পরমহংসদের বড় রবরবা। দক্ষিণেশ্বরের সেই পাগলাটার কথা তো লোকে ভুলেই 
গেস্লো, এখন তাঁর কোন এক শিষ্য নাকি বিলেত আমেরিকায় তার খুব নাম রটাচ্ছে। এদিকে 
গিরিশবাবুর কাণুটা দেখুন, বাইরে এমন ভাব দেখান যেন পরমহংসের ভক্ত হয়ে একেবারে গদ্গদ, 
মুখ দিয়ে নাল গড়ায় । অথচ আগে যা যা চালাচ্ছিলেন, সবই তো চলছে । মদ-মাগি কিছুই বাকি 
নেই, টাকা পয়সার ব্যাপারেও সেয়ানা ! এ যে বড় সুবিধাবাদের ভক্তি, কেমন কিনা ! 

নীলধ্বজ বলল, পরশু গিরিশবাবুর কাছে গেসলুম, বুঝলেন ? বললুম যে, ক্লাসিকে ওই যে এক 
ছোকরা যা খুশি তাই করছে, আপনাবা এর যোগ্য উত্তর দিন । আপনি আর অর্ধেন্দুবাবু এক জোট 
হয়ে কোনও স্টেজে দাঁড়ালে ও ছোকরা এক ফুঁয়ে উড়ে যাবে ! তা গিরিশবাবু কী বললেন জানেন ? 
মাছি তাড়াবার মতন বাঁ হাত নেড়ে বললেন, যা যা, আমার সামনে অর্ধেন্দুর কথা উচ্চারণ করবিনি ! 
সে একেবারে গোল্লায় গেছে। 

ব্যোমকেশ বলল, গিরিশবাবু আপনাকে বেদম হিংসে করেন | গিরিশবাবু তো বুড়ো ঘোড়া । 
পাবলিক এখনও আপনাকে চায় | উনি সেটাই সহ্য করতে পারেন না। 

অধেন্দুশেখর নিঃশব্দে ডিম দুটি শেষ করে বললেন, কেউ একলা খেতে বসলে যে তার মুখের 
সামনে হাঁ করে বসে থাকতে নেই, সে ভদ্রতা-সভ্যতাটুকুও তোরা জানিস না! তোদের আমার 
চিনতে বাকি নেই। ভাবছিস, আমার সামনে গিরিশের নিন্দে করলে আমি খুশি হব । আবার 
গিরিশের কাছে গিয়ে আমার নামে কান ভাঙাবি ! ওরে হারামজাদা, গিরিশ যদি আমাকে হিংসে করে 
থাকে, তা হলে সে তো যোগ্য লোককেই করে । তোদের মতন হেঁজিপ্পেজি চুনোপুটিদের কি সে 
হিংসে করতে যাবে ? আমি মরলে ওই গিরিশই সবচেয়ে বেশি কাঁদবে । আর গিরিশ যদি আগে যায়, 
আমিই সত্যিকারের কাঁদব তার জন্য । 

অর্ধেন্দুশেখর উঠে দাঁড়াতেই ব্যোমকেশ ঝপাস করে তার পায়ে পড়ে বলল, স্যার, আমাদের 
দু'জনকে উদ্ধার করুন । দু'মাস কোনও কাজ নেই । আপনি গিরিশবাবুর সঙ্গে জয়েন করছেন না 
জানি, আপনি কি তবে ক্লাসিকে যাচ্ছেন ? আমরা আপনার পায়ের ধুলো, আমাদেরও সঙ্গে নিয়ে 
চলুন ! 

অর্ধেন্দুশেখর বললেন, কী আপদ ৷ ওঠ ওঠ । হোটেলের মধ্যে আর নাটক করতে হবে না। 
তোদের কে বলল, আমি ক্লাসিকে জয়েন করছি ? 

ব্যোমকেশ বলল, লাইনের সবাই বলাবলি করছে, অর্ধেন্দু মুতস্তুফি কি চুপচাপ বসে থাকবে? 
ক্লাসিক তাকে লুফে নেবে ! 

অর্ধেন্দুশেখর এবার ফিকে ধরনের হাসলেন । ক্লাসিক থিয়েটার থেকে তাঁকে লুফে নেওয়া দূরের 
কথা, কোনও প্রস্তাবই আসেনি । ক্লাসিকের নবীন পরিচালক পুরনো বয়স্ক অভিনেতা-অভিনেত্রী 
সবাইকে বাদ দিয়ে চলতে চায় । 

তিনি বললেন, যদি (কোনও থিয়েটারে যোগ দিই, তা হলে কি আর ধুলো পায়ে যাব সেখানে ? 
কেউ এসে পায়ে জল ঢেলে ধুইয়ে বরণ করে নেবে, তবে না ! যা যা, ভাগ! 

অর্ধেন্দুশেখর ওদের এড়িয়ে পথে নেমে পড়লেন, কিন্তু ওদের কথায় তাঁর মনের মধ্যে একটু একটু 
জ্বালা করতে লাগল । ক্লাসিক থেকে তাঁকে ডাকেনি, মিনাভা ডাকেনি । আর কেউ সাধাসাধি 
করবে না ? নিজে থিয়েটার খোলার সাধ্য আর নেই, এখন থেকে তিনি বাতিলের দলে । 

রক্তে যাঁর থিয়েটারের নেশা ঢুকেছে, সে আর কিছুতেই ছাড়তে পারে না । অর্ধেন্দুশেখর একা 
একা পথ চলতে চলতে বিড়বিড় করে কোনও একটা পার্ট বলে যান । মানুষের সঙ্গ সহ্য হয় না বলে 
সন্ধের পর একা এসে বসে থাকেন গঙ্গার ধারে । সঙ্গে একটি বোতল । মাঝে মাঝে একটা করে 
চুমুক দেন আর একটা গোটা নাটকের সবকটা ভূমিকা গলার স্বর বদলে আবৃত্তি করে যান । অন্ধকার 
নদী আর এলমেলো বাতাস তাঁর শ্রোতা । এক সময় সেখানেই শুয়ে পড়েন তিনি । কলের 
জাহাজের ভোঁতে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে পড়ে দেখেন ভোর হয়ে গেছে । অর্ধেন্দুশেখর দু'হাত 


২০৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছড়িয়ে আযাঁ শব্দ করে আড়মোড়া ভাঙেন । 
একটু দূরে একটা পাগল শুয়ে আছে, সেও বলে উঠল, ত্যাঃ ! 
অর্ধেন্দুশেখর তার দিকে একবার তাকিয়ে একটা গান ধরলেন, “পতিতোদ্ধারিণী গঙ্গে মা গো 
পাগলটি ভেঙচে উঠে গেয়ে উঠল, মা গো, মাগো ! 
সেই উন্মাদের গলাটি বেশ গম্ভীর, সুরেলা । গান থামিয়ে অর্ধেন্দুশেখর বললেন, কে হে তুমি 
বাপধন, তুমিও থিয়েটার থেকে ছাঁটাই নাকি ? 
পাগল বলল, বোম্‌ কালী কলকাত্তাওয়ালী ! 
অর্ধেন্দুশেখর বললেন, ও তো সবাই পারে ! আমি এইটে ধরছি, আমার সঙ্গে গলা মেলা দেখি ! 
হাম বড়া সাব হ্যায় ডুনিয়ামে 
None can be compared হামারা সাট 
Mr Mustafee name হামারা 
চাটগাঁও মেরা আছে বিলাট 
Rom-ti-tom-ti-tom... 
পাগল হাঁ করে চেয়ে রইল । অর্ধেন্দুশেখর গান শেষ করে বললেন, বুঝলি কিছু ? বেশ তাগড়া 
চেহারা করেছিস তো । ওই দুনিয়া সত্যি বিচিত্র স্থান । তোরও নিশ্চয়ই দু'বেলা আহার্য জুটে যায় ! 
আয় তো কাছে আয়, তোর জীবন কথা শুনি ! 
তাঁর ডাকে সাড়া না দিয়ে সেই উন্মাদ তরতর করে নেমে গিয়ে জলে ঝাঁপ দিল । অর্ধেন্দুশেখর 
পকেট থেকে একটা আধ পোড়া চুরুট বার করে ধরালেন । এত সকালেই বেশ কিছু মানুষ গঙ্গায় 
স্নান করতে এসেছে । ভরা বষরি নদীকে মনে হয় যেন এক যৌবন-মদ-মত্তা রমণীর মতন । ছলাৎ 
ছলাৎ করে ঢেউ এসে ভাঙছে পাড়ে । অনেকগুলি ইলিশ মাছ ধরা নৌকো ছড়িয়ে আছে এধারে 
ওধারে । 
অর্ধেন্দুশেখরের শরীরে এখনও নেশার আলস্য রয়ে গেছে, এমন সকাল সকাল তাঁর স্নান করার 
অভ্যেস নেই, গঙ্গা স্নানে পুণ্য অর্জন করারও প্রবৃত্তি নেই। তিনি কিছুটা বিস্মিত ভাবে পাগলটির ডুব 
দেওয়া দেখতে লাগলেন ৷ তাঁর ধারণা ছিল, পাগলরা সহজে জল ছুঁতে চায় না! 
কয়েকবার ডুব দিয়ে পাগলটি দ্রুর্ত গতিতে উঠে এসে অর্ধেন্দুশেখরের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে 
বলল, দে। কিছু দে! 
পাগলটির পরনে একটি ছেড়া ধুতি, খালি গা, মুখভর্তি দাড়ি । চোখের দৃষ্টিতেই বোঝা যায়, তার 
মস্তিষ্কের স্থিরতা নেই। 
অর্ধেন্দুশেখর বললেন, কী দেব ? 
পাগলটি আবার বলল, দে, কিছু দে! 
অর্ধেন্দুশেখর রুক্ষ স্বরে বললেন, আমি ভিক্ষে দিই না, যা ভাগ হিয়াসে ! 
আপন মনে বললেন, আমি নিজেই এখন ভিখিরি, অন্যকে দেব কী ? 
পাগলটি তবু গেল না। অর্ধেন্দুশেখর এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন । এ লোকটা ভিক্ষে 
চাইবার আগে গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হয়ে এল কেন ? ঘাড়টা একটু বেঁকিয়ে দাঁড়িয়ে আছে, চোখের 
মণিদুটো যেন ঘুরছে, ঠোঁটে বিদ্রুপের হাসি । এ কী কোনও পাগল, না ছদ্মবেশী মহাপুরুষ ! 
হঠাৎ অর্ধেন্দুশেখরের মনে হল, তিনি বেশ কয়েকবার মঞ্চে পাগল সেজেছেন, দর্শকদের 
হাততালিও পেয়েছেন, কিন্তু এমন ঘাড় বেঁকিয়ে তো দাঁড়াননি ৷ ঠোঁটের হাসিটায় ওর পাগলামি যেন 
অন্য একটা মাত্রা পেয়েছে । এই লোকটাকে স্টাডি করলে ভবিষ্যতে তিনি পাগলের ভূমিকা অনেক 
নিখুঁত করতে পারবেন । তিনি যেন অভিনয় কলার একজন ছাত্র, এই হিসেবে পাগলটিকে নতুন 
আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন । 
এক সময় উঠে এসে ওর কাঁধে হাত দিয়ে বললেন, চলো দোস্ত, গরম গরম জিলিপি খাবে নাকি ? 
আমার কাছে এখনও দু'আনা পয়সা আছে। 


২০৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পরদিনও অর্ধেন্দুশেখর ওই জায়গাটিতে এসে পাগলটির পাশে বসে তাকে দিয়ে কথা বলাবার 
চেষ্টা করতে লাগলেন অনেকক্ষণ ধরে । পাগলটি মাঝে মাঝে দু'চারটি বাক্য বলে, হাসে, হঠাৎ হঠাৎ 
মাটিতে গড়াগড়ি দিতে দিতে কাঁদে । অর্ধেন্দুশেখর তার জন্য খাবার কিনে আনেন, গরম রাধাবল্লভী 
হাতে নিয়ে সে মাঝখানে একটা ফুটো করে ফুঁ দেয়, তারপর যেন প্রেমিকাকে অনুনয় করছে এই 
ভঙ্গিতে বলে, তোমাকে একটু খাই ? 

অর্ধেন্দুশেখর তার প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি মনে এঁকে রাখেন | মঞ্চের সঙ্গে সম্পর্ক না থাক, 
তবু তিনি অভিনয় শিখে চলেছেন । মঞ্চের বাইরেই তো প্রকৃত অভিনয় শিক্ষা করা যায় । 

দিন চারেক তিনি পাগলটির সঙ্গে অনেক সময় কাটালেন । তারপর পাগলটি কোথায় উধাও হয়ে 
গেল । তারপর তিনি ভিড়ে গেলেন শ্বশানের পাশে এক সাধুর আখড়ায় । এখানে মদ-গাঁজা সবই 
চলে, সাধুটি যে এক নম্ববের ভণ্ড তা বুঝে যেতে অর্ধেন্দুশেখরের একটুও বিলম্ব হল না, সম্ভবত 
কোনও ফেবার ডাকাত বা খুনি আসামি সাধু সেজে আছে । তা হোক না, এরকমও তো কোনও 
নাটকের চরিত্র হতে পারে | সব ধরনের চরিত্রই নাটকের কাজে লেগে যায় । 

প্রতি সন্ধেবেলা কলকাতা শহরের বিভিন্ন মঞ্চে যখন জ্বলে ওঠে পাদপ্রদীপের আলো, মুখে রং 
মেখে নট-নটাবা যখন হাসি-কান্নার অভিনয় করে যায়, অর্ধেন্দুশেখর বসে থাকেন অন্ধকার গঙ্গার 
ধারে । বেশির ভাগ দিনই একা, নিঃসঙ্গ । তাঁর অভিমানের দীর্ঘশ্বাস আর কেউ টের পায় না। 

গঙ্গাব ধাবে যাবার জনা তাঁকে রামবাগানের মধ্য দিয়ে আসতে হয় । সন্ধের সময় এই অঞ্চলটাতে 
বেশ ভিড থাকে । একটু অন্ধকার হবার পরই যেন এখানে অনেক ফুল ফোটে, সেই সব ফুলের টানে 
ছুটে আসে অনেক বসের নাগব ৷ একদিন একটা বাড়ির মধ্যে খুব চ্যাঁচামেচি শোনা গেল, একটি 
স্ত্রীলোক ডুকবে কাঁদছে, আর গর্জন করছে দু'তিনটি পুরুষ, মনে হয় যেন একটা খুনোখুনি কাণ্ড 
ঘটতে চলেছে । সে বাডিটার দরজাব সামনে জড়ো হয়েছে অনেক মানুষ । যেন এক্ষুনি কোনও 
সাংঘাতিক নাটকীয় কাণ্ড ঘটে যাবে । 

কৌতুহলী হযে অর্ধেন্দুশেখর জনতার পেছনে দাঁড়িয়ে গোড়ালি উচু করে উকি দিলেন । ও হরি, 
নাটকীয় কাণ্ড কিছু নয়, সত্যি সত্যি নাটক । একটি শখের নাট্যদল “নীলদর্পণ' নাটকের মহড়া 
দিচ্ছে । 

অর্ধেন্দশৈেখর সেখান থেকে আর নড়তে পারলেন না । এই নীলদর্পণে তিনি কতবার কত চরিত্রে 
অভিনয় করেছেন । শেষবার নীলদর্পণ মঞ্চস্থ হবার পরই তাঁর এমারাম্ড থিয়েটার উঠে যায় । 
তাবপর থেকেই তো তাঁব কপাল পুডেছে। 

লম্বা একটি হলঘরেব মেঝেতে সতরঞ্চি পাতা, দু'চারটে চেয়ার ছড়ানো, দশ-বারোজন লোক 
বিভিন্ন পার্ট মুখস্থ বলে যাচ্ছে, মাঝখানে পবিচালকের হাতে খাতা । দরজা বন্ধ রেখেও বাইরের 
লোকদের আটকানো যায় না, তারা জানলা দিয়ে উকিবুঁকি মারে, বাইরে গোলমাল করে, তাই দ্বার 
উন্মুক্ত করে পাবলিককে রিহাসলি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে । তারা চুপ করে দাঁড়িয়ে 
দেখবে এই শর্তে । ৮ঝে মাঝে তাদের মধ্যে ফিসফিসানি শুরু হলে পরিচালক চেঁচিয়ে ওঠে, 
সাইলেন্স ! সাইলেল ! 

গঙ্গার ধারে আর যাওয়া হল না অর্ধেন্দুশেখরের । সেখানে জনতার মধ্যে সেঁটে রইলেন । একটু 
একটু করে এগোচ্ছেন সামনের দিকে । পাড়ার ক্লাবের শখের অভিনয়, কেউ-ই তেমন তৈরি নয়, 
এক একজন তোতলাচ্ছে, এক একজন পার্ট ভুলে যাচ্ছে, তবু তাই-ই দেখে যাচ্ছেন নটচুড়ামণি 
অর্ধেন্দুশেখর । হঠাৎ এক সময় তিনি চেঁচিয়ে উঠলেন, চোপ ! তুম শালা নালায়েক আছে। 

সবাই চমকে ফিরে দাঁড়াল । পরিচালক ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কে ? কে বললে? 

দর্শকরা এ ওর মুখের দিকে তাকাতে লাগল | ঠিক কে যে বলেছে, তা বোঝা যায়নি । 
অর্ধেন্দুশেখর লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলেছেন । এ ভাবে মহড়ায় বিঘ্ন ঘটানো তাঁর উচিত 


হয়নি । 
পরিচালক আবার ধমকে উঠে বলল, এমন ভাবে ডিসটার্ব করলে কিন্তু আমি কারুক্কে আলাউ 


২০৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করব না। একদম স্পিকটি নট হয়ে থাকতে হবে | 

আবার শুরু হল। অর্ধেন্দুশেখর ঠেলে ঠুলে একেবারে সামনে এসে পড়লেন একসময় । 
হলঘরের অভিনেতারা পার্ট বলে যাচ্ছে, তিনিও ঠোঁট নেড়ে চলেছেন। প্রত্যেকটি ভূমিকাই তার 
মুখস্থ, কতবার কতজনকে তিনি এইসব অভিনয় শিখিয়েছেন । শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন 
তিনি, কাণ্ডাকাণ্ড জ্ঞান রইল না, মনে মনে পার্ট বলে যাচ্ছিলেন, আবার এক সময় গর্জন করে 
উঠলেন, হামি তুমার বাপ কেন হব, হামি তুমার ছেলিয়ার বাপ হইটে চাই ! 

সাহেবের ভূমিকায় যে ব্যক্তিটি অভিনয় করছে তার বাচনভঙ্গি একেবারে ভেতো বাঙালির মতন । 
না আছে তেজ, না আছে দার্ট। যে-কোনও সাহেবের ভূমিকায় অপ্রতিদ্বন্থী অভিনেতা 
অর্ধেন্দুশেখরের তা সহ্য হবে কেন? 

এবারে গণ্ডগোল সৃষ্টিকারীকে শনাক্ত করতে দেরি হল না। তোরাপের ভূমিকাভিনেতাটি ছুটে 
এসে অর্ধেন্দুশেখরের টুটি চেপে ধরে বলল, শালা, তুই আমাদের ভ্যাঙচাচ্ছিস ? মারব এক রদ্দা-_ 

অর্ধেন্দুশেখর আত্মস্থ হয়ে বললেন, না, না, ভ্যাঙচাইনি, ভুল হয়ে গেছে, মাপ করে দিন । 

বণ্ডামাকাঁ সেই লোকটি অর্ধেন্দুশেখরকে এক ঝাঁকুনি দিয়ে বলল, ভুল হয়ে গেছে ? তুই কোন 
ক্লাবের ? আমাদের থিয়েটার ভগ্ডুল করতে এসেছিস ! 

অর্ধেন্দশেখর বললেন, আজ্ঞে না, আমি কোনও ক্লাব থেকে আসিনি । সত্যি ভুল হয়ে গেছে, 

লোকটি তবু অর্ধেন্দুশেখরকে চপেটাঘাত করতে উদ্যত হল । অন্য দর্শকরাও বলতে লাগল, এ 
লোকটাকে দূর করে দাও ! ভাগাও ! 

পরিচালকটি শুধু একদৃষ্টিতে চেয়ে ছিল অর্ধেন্দুশেখরের দিকে, সে এবার বলল, আযাই, মারিস না ! 
ওকে আমার সামনে নিয়ে আয় । 

অর্ধেন্দুশেখরকে হিড় হিড় করে টেনে আনা হল মাঝখানে । পরিচালক ভালভাবে নিরীক্ষণ করে 
জিজ্ঞেস করল, আপনি কে? 

দীর্ঘকায়, গৌরবর্ণ অর্ধেন্দুশেখরের মুখে খোঁচাখোঁচা পাঁচ দিনের দাড়ি । ধুতির ওপর উড়ুনিটা 
বেশ মলিন, মাথার চুল অবিন্যস্ত |. তিনি নিরীহ গলায় বললেন, আজ্ঞে আমি কেউ না, এমনিই 
রাস্তার লোক, নীলদর্পণ দু'তিনবার দেখেছি কি না, তাই মুখ ফস্কে বেরিয়ে এসেছে । 

পরিচালকটি বলল, আমার নাম ছোনে মিত্তির । ছোটবেলা থেকেই আমি থিয়েটারের নামে 
পাগল । আপনার গলা শুনে যদি চিনতে না পেরে থাকি, তা হলে আমি থিয়েটারের কিছুই বুঝি না ! 
আপনি যে সে লোক নন, আপনি মুস্তুফিসাহেব ! 

তখন এক সঙ্গে আরও চার পাঁচজন লোক বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক । ইনিই তো মুস্তুফি 
সাহেব বটে ! 

অগত্যা অর্ধেন্দুশেখর অধোবদনে দাঁড়িয়ে রইলেন । 

ছোনে মিত্তির হাঁটু গেড়ে বসে পড়ে হাত জোড় করে বলল, গুরু, আমি দূর থেকে আজীবন 
আপনার শিষ্য । আপনি দ্রোণাচার্য, আমি একলব্য । আজ এত সামনাসামনি আপনাকে দেখলাম, 
আমার জীবন ধন্য হল । 

বন্ত্রহরণের পর শ্রীকৃষ্ণের সামনে গোপিনীরা যেমন ভাবে স্তব করেছিল, সেই ভাবে অন্য 
অভিনেতা-অভিনেত্রীরা হাঁটু গেড়ে বসে বলতে লাগল, আপনাকে চিনতে পারিনি । ক্ষমা করুন, 
গুরুদেব । আমাদিগে আপনি আশীবাদ করুন । 

অর্ধেন্দুশেখরের বুকটা ভরে গেল ৷ অনেকদিন তিনি এমন চাট্ুকারিতা শোনেননি । টানা বেশ 
কিছুদিন হাততালি বা প্রশংসা না পেলে শিল্পীর মন স্তিমিত হয়ে যায় । অর্ধেন্দুশেখর আবার চাঙ্গা 
বোধ করলেন । 

ছোনে মিত্তির উঠে দাঁড়িয়ে নাটকের খাতাটা অর্ধেন্দুশেখরের হাতে ধরিয়ে দিয়ে গদ্গদ কঠে বলল, 
একবার আপনাকে পেয়েছি যখন, আর ছাড়ছিঞ্া ৷ আপনি আমাদের একটু শিখিয়ে পড়িয়ে দিন । 


২০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আপনি স্বয়ং নাট্যাচার্য, আর নীলদর্পণ তো আপনার কাছে জলভাত ! 

তোরাপবেশী লোকটি . দু'কানে হাত দিয়ে বলল, আপনার “মুকুল মঞ্জুরা', “আবু হোসেন", 
প্রতাপাদিত্য, ‘পাণ্ডব নিবসিন' এরকম কত প্লে দেখেছি, তবু আপনাকে চিনতে পারিনি । এমন 
গুখুরির কাজ কোনও মানুষে করে ! আমি হেন নরাধম আপনার গায়ে হাত তুলেছি, আমার নরকেও 
স্থান হবে না । আমি এক মাইল রাস্তা নাকে খত দিয়ে যাব, সাতদিন জল স্পর্শ করব না, তারপরেও 
আমাকে যা শাস্তি দেবার দিন । 

অর্ধেন্দুশেখর তার কাঁধে হাত রেখে বললেন, মনের অগোচরে দোষ নেই । ওসব কিছু করতে 
হবে না। তুমি যে তখন পার্ট বললে, ‘শালার কান আমি কামড়ে কেটে দিয়েছিলাম গো’, ও জায়গাটা 
অন্য ভাবে বললে দর্শকেব ক্ল্যাপ পাবে । ট্যাঁক থেকে একটা ছোট কোনও জিনিস বার করে 
৩০৭ 


২৮ 


শখের এই দলটির নাম বেশ জমকালো, ‘ভিকটোরিয়া ড্রামাটিক ক্লাব | বছরে চার পাঁচটি নাটক 
এরা নামায় । শহরে বিশেষ পাত্তা পায় না, মফস্বলের গ্রামে গঞ্জে এদের ডাক পড়ে | দুটি-তিনটি 
ভাড়া করা অভিনেত্রীকে কিছু পয়সা দিতে হয়, এ ছাড়া বাকি সকলের ভালবাসার পরিশ্রম । 

অর্ধেন্দুশেখর এদের নাট্য পরিচালক হয়ে বসলেন ৷ তাঁর নিজের মঞ্চ ভাড়া করার কিংবা নতুন 
করে দল গড়ার মতন আব রেস্তর জোর নেই । কোনও প্রতিষ্ঠিত মঞ্চ থেকেও তাঁর কাছে ডাক 
আসেনি । হোক না এটা একটা নিতান্ত পাড়ার ক্লাব, তবু তো এখানে তিনি এক নম্বর । সবাই তাঁর 
কথা মানে । 

এখানে তিনি নাট্য পরিচালক হতে রাজি হয়েছেন দুটি শর্তে । কোথাও তাঁর নাম থাকবে না, 
হ্যন্ডবিল-পোস্টারে তো নয়ই, মুখে মুখেও জানানো চলবে না। কাগজে-কলমে ছোনে মিত্তিরই 
পরিচালক | দ্বিতীয় শর্ত হল, তিনি এদের কাছ থেকে এক পয়সাও নেবেন না । শুধু গোটা দু'ত্তিন 
বাংলা মদের বোতল জে' ন দিলেই চলবে । 

রিহাসাঁলের স্থান পরিবর্তন হয়েছে, এখন আর সেখানে পাবলিক উকি ঝুঁকি মারতে পারে না। 
প্রতিদিন হল ঘরের মাঝখানে একটা বড় চেয়ারে তিনি বসেন, সঙ্গে সঙ্গে একজন তাঁর হাতে একটি 
গড়গড়ার নল তুলে দেয়। আর একজন একটি গেলাসে মদ সেজে এনে সামনে রাখে । 
অর্ধেন্দুশেখর সারাদিনই একটু একটু করে মদ্যপান করেন বলে কোনও সময়েই খুব বেশি নেশাগ্রস্ত 
হন না, তাঁর কথা জড়িয়ে যায় না। 

গেলাসে একবার করে চুমুক দেন, গড়গড়ার নলে টান মারেন, আর অভিনেতা-অভিনেত্রীদের 
কণ্ঠস্বরের খেলা দেখিয়ে দেন । এক এক সময় চেয়ার ছেড়ে উঠে গিয়ে কখনও বীরদর্পে, কখনও 
কৌতুকের ভঙ্গিতে হাঁটা চলা করেন, গান গেয়ে ওঠেন কারুর সঙ্গে গলা মিলিয়ে । এই আনাড়ি 
লোকগুলোকেই দারুণ ভাবে গড়ে পিটে নিতে তিনি বদ্ধপরিকর । 

“নীলদর্পণ প্রায় তৈরি হয়ে এসেছে, আর দশ দিন পরেই চন্দননগরের ফরাসডাঙায় প্রথম মঞ্চস্থ 


২০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হবে। তারপর শ্রীরামপুরেও আমন্ত্রণ আছে। মহলা শেষ হয়ে যাবার পরও কয়েকজন থেকে যায়, 
গল্প গুজব হয়। অধেন্দুশেখরের বাড়ি ফেরার কোনও তাড়া নেই। ছোনে মিত্তির অর্ধেন্দুশেখরের 
কাছ থেকে রঙ্গমঞ্চের নানান কাহিনী যেন দু'চোখ দিয়ে গিলে নেয় । অর্ধেন্দুশেখরের জনা সে 
গেলাসে মদ ঢেলে দেয়, তামাক সেজে দেয়, কিন্তু নিজে গুরুর কাছে ওসব কিছু ছোঁয় না। 
একদিন ছোনে মিত্তির বলল, গুরুদেব, একটা কথা বলব, অপরাধ নেবেন না ? 
অর্ধেন্দুশেখর বললেন, সে আবার কী ? যা ইচ্ছে হয় খোলসা করে বলো । মনের কথা কখনও 
চেপে রাখতে নেই, তাতে অসুখ করে | বলে ফ্যালো ! 

ছোনে মিত্তির মাথা চুলকে বলল, আজ্ঞে, আমি মাঝে মাঝে হরিদাসীর কাছে যাই । রাত্তিরে ওর 
ওখানেই থাকি । 

হরিদাসী এই ক্লাবেরই একজন ভাড়া করা অভিনেত্রী । এই ধরনের অভিনেত্রীদের সঙ্গে নাট্য 
পরিচালকদের একটা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠবে, এরকম যেন একটা অলিখিত নিয়ম আছে । 

অর্ধেন্দুশেখর বললেন, তা বেশ তো, যাও না। তুমি বিয়ে-া করেছ তা জানি । মাঝে মাঝে 
পরনারীর কাছে গেলে রক্ত চলাচলের গতি বৃদ্ধি পায়, তাতে শরীর মেজাজ ভাল থাকে, এমনই তো 
অনেকে বলে । তুমি হরিদাসীর ঘরে যাবে, তার জন্য আমার অনুমতি নেবার প্রয়োজন আছে নাকি ? 

ছোনে মিত্তির বলল, আজ্ঞে তা নয়। হরিদাসী ভয়ে বা সঙ্কোচে একটা কথা আপনাকে জানাতে 
পারে না । তাই আমাকে বলেছে । শুনে আমিও দু'দিন ধরে বড় উতলা হয়ে আছি । চেপে রাখতে 
পারছি না। গুরুদেব, আপনার জন্য একটি মেয়ের সর্বনাশ হতে যাচ্ছে । 

অর্ধেন্দুশেখর চমকে উঠে বললেন, সে কী ! এমন অপবাদ তো আমার নামে কেউ কখনও 
দেয়নি ! আমি মদ-গ্যাঁজা খাই সবাই জানে । শ্শানে-মশানে পড়ে থাকি | কিন্তু কারুর ক্ষতি তো 
করি না বাবা । থিয়েটাবের মাগিদেব নিয়ে বেলেল্লা করা আমার ধাতে নেই। ভদ্রঘরের কোনও 
মেয়েকেও নষ্ট করিনি । তুমি এত বড় একটা কথা বললে ? 

_মিথ্যে বলিনি, আগে সবটা শুনুন । হরিদালী যেখানে থাকে, তার কাছেই গঙ্গামণির বাড়ি । 
এককালে নাম কবা আযকট্ররেস ছিল গঙ্গামণি... 

--অত ব্যাখ্যান করে বলতে, হবে না। গঙ্গামণিকে আমি চিনি না ? ওর ডাক নাম হাঁদু । ওর 
বাড়িতে আমি কতবার গেছি । 

__সেই বাড়িতেই থাকে নয়নমণি । 

_ হ্যাঁ হাঁ জানি । ওর আগে নাম ছিল ভুমিসুতো না মাটির দড়ি কী যেন। থিয়েটারে ওই নাম 
চলবে না বলে আমিই ওর নাম রেখেছিলাম নয়নমণি । তারপর বলো-_ 

__লোকে বলে ওই নয়নমণি আপনার মানসকন্যা । 

_আরে দূর, মানসকন্যা ফন্যা কিছু না । ওসব গালভরা কথা আমি বিশ্বাস করি না । ওকে আমি 
রাস্তা থেকে তুলে এনে গড়ে পিটে নিয়েছি । শেষের দিকে বেশ ভাল পার্ট করত, ও মেয়ের গুণ 
আছে। তা এমন তো আরও কতজনকে আমি শিখিয়েছি-পড়িয়েছি। বিনোদিনী আমার কাছে 
শেখেনি ? কুসুমকুমারী, ক্ষেত্রমণি, বনবিহারিণী কে শেখেনি আমার কাছে ? এত মানস পুত্রকন্যা 
হলে যে বিরাট সংসার হয়ে যায় হে আমার ! 

_ নয়নমণি আপনাকে পিতার মতন জ্ঞান করে । 

--তা করে তো করুক । নয়নমণির নাগর আমি যখন ছিলুম না, তখন তার মানসবাপ হতে 
দোষ কী ? তা বাপের মতন যদি হয়ে থাকি, তা হলে আমি আবার তাকে নষ্ট করলুম কী করে? 

_আজ্ঞে নষ্ট করার কথা তো বলিনি । ছি ছি ছি ছি, এমন কথা আমার মুখেও আসবে না। 
বলছিলাম যে, আপনার জন্য, হয়তো আপনার অজ্ঞাতসারেই নয়নমণির সর্বনাশ হয়ে যাচ্ছে! 

_-কী রকম ? কী রকম ? আমার কৌতৃহল বৃদ্ধি পাচ্ছে । 

_আপনি এমারাম্ড তুলে দিলেন, আপনার দলের সবাই ছত্রভঙ্গ হয়ে গেল, দু'চারজন ছাড়া 
অন্যরা সবাই কোনও না কোনও স্টেজে এখন ঢুকে পড়েছে । আর নয়নমণি, যে ছিল আপনার 


২০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হিরোইন, পাবলিকের কাছে যার দারুণ ডিমান্ড, সে চুপচাপ বসে আছে বাড়িতে । 

আমি তার কী করব ? দল ভেঙে গেছে, এখন যে যেখানে পারবে যাবে । সবার কাজ খুঁজে 
দেবার জন্য আমি দাসখৎ লিখে দিয়েছিলাম নাকি ? এমন কথা বলা তোমাদের ভারী অন্যায় । 

--আজ্জে, নয়নমণিব বেলায় কাজ খুঁজে দেবার প্রশ্নই ওঠে না। মিনার তাকে ডেকেছে, স্টার 
ডেকেছে । ক্লাসিক থেকে সাধাসাধি করছে, তবু সে যায় না। 

_-সে কোথায় যাবে না যাবে, তার আমি কী জানি ! ও ছেমডিটার বরাবরই গুমোর বেশি ! 

_অমর দত্ত নিজে গিয়েছিলেন তার কাছে, তবু নয়নমণি দেখা করেনি । আপনি তাকে শপথে 
বেঁধে রেখেছেন । আপনি একদিন তাকে পা ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে আপনাকে ছেড়ে 
সে যেন কোথাও না যায়। তাই এখনও সে আপনার অনুমতি ছাড়া কোনও বোর্ডে যোগ দেবে 
না। শপথ সে ভাঙবে না ! আপনাব সন্ধানও কেউ জানে না। 

অর্ধেন্দুশেখর হা-হা করে অট্রহাস্য করে উঠলেন । মদের গেলাসে আবার একটা চুমুক দিয়ে 
বললেন, শপথ না ঘোড়ার ডিম ! ওহে থিয়েটারে আমরা নকল কথা বলি, নকল ভাবে হাসি, নকল 
ভাবে কাঁদি । আমাদের জীবনে আসল কিছু আছে নাকি ? ওসব শপথ টপথের কোনও দাম নেই । 
থিযেটারেব ভেতরের খবব তুমি কী জানো? আজ যে দু'জনের গলাগলি ভাব, কালকেই দেখবে 
দু'পাঁচটাকা বেশি রোজগারের লোভে একজন অন্য স্টেজে চলে গেল, শক্রতা শুরু করে দিল । 
গিরিশবাবুর হাতে গড়া শিষ্য অমৃতলাল, সেই দু'জনের মধ্যে আকছা-আকছি হয়নি ? “অসার এ 
সংসার, তুমি কার কে তোমাব ।' লোকে বাপ-মাকে পর্যন্ত ভুলে যায় । ওই নয়নমণি যদি থিয়েটার 
আর না করতে চায়, তা হলে শাঁসাল দেখে কোনও বাবু ধরুক ! যেখানে খুশি যাক ! 

ছোনে মিত্তির বলল, হরিদাসী তো বলে মেয়েটা একেবারে অন্য ধাতুতে গড়া । অমন 
রূপ-যৌবন, অমন নাম ডাক, তবু নাকি কোনও পুরুষের সঙ্গে মেশে না। রাত্তিরে কেউ ওর ঘরে 
যেতে পাবে না । মেয়েবাও ওর গুণের প্রশংসা করে, এমনটি আগে কখনও শুনিনি । অমর দত্তকে 

অর্ধেন্দুশেখর বললেন, ও মেয়েটা যেমন ঠেঁটি, তেমনি দেমাকি ! একবার এক মস্তবড় মহারাজা 
ওর গান শোনার জন্য কত পেড়াপিডি করলেন, ও ুঁড়ি কিছুতেই গেল না। ও যদি নিজের পায়ে 
কুড়ল মারতে চায়, তবে আমি কী করব ! 

__ ও কিন্তু থিযেটার ভালবাসে | থিয়েটাবে আবার যোগ দেবার ইচ্ছে আছে, শুধু আপনার জন্য 
পারছে না। হবিদাসী বলে, আব কিছুদিনের মধ্যে আপনার সন্ধান না পেলে ও কাশীতে চলে 
যাবে । তাতে থিয়েটারের কত ক্ষতি হবে বলুন ! অমন প্রতিভাময়ী একজন অ্যাকট্রেস ! আমি 
হরিদাসীকে বলে দিলুম একদিন তাকে এখানে নিয়ে আসতে । এসে আপনার পায়ে পড়ক। কিন্ত 
তা বোধহয সে আসবে না। তাই বলছিলুম কী, আপনি যদি একদিন গিয়ে তাকে অভয় দেন! 
নয়নমণি ক্লাসিক থিয়েটারে যোগ দিলে ষোলো কলা পূর্ণ হবে । 

অর্ধেন্দুশেখর এবার -প করে জ্বলে উঠে বললেন, কী, আমি যাব তার বাড়ি? তোদের মুখের 
কোনও আড় নেই ? আমাব এমারাল্ড খণের দায়ে উঠে গেল, সেখানে দত্ত বাড়ির এক উটকো 
ছোকরা ক্লাসিক থিয়েটার খুলেছে, সেই ক্লাসিককে আমি সাহায্য করব ? খবরদার এমন কথা আর 
আমার সামনে উচ্চারণ করবে না । নয়নমণি কাশী যাক বা উচ্ছন্নে যাক, তাতে আমার কী ? 

মাথায় রাগ চড়ে গেলে রান্তিরে ভাল করে ঘুম আসতে চায় না। অর্ধেন্দুশেখর বিছানায় শুয়ে 
ছটফট করতে লাগলেন । বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগল নয়নমণির মুখ । 
কুমোরটুলির কুমোররা একতাল মাটি নিয়ে যেমন আস্তে আস্তে একটা মানুষের মুখ ফুটিয়ে তোলে, 
সেই ভাবে তিনি নয়নমণিকে গড়েছেন । প্রথম যখন মেয়েটিকে দেখেন, তখন শুধু তার গানের 
গলাটা ভাল ছিল । কিন্তু শুধু তা দিয়ে কি বড় অভিনেত্রী হওয়া যায় ? মঞ্চের ওপর হাঁটা চলা, হঠাৎ 
মুখ ঘুরিয়ে তাকানো, প্রস্থানোদ্যত হয়ে উইংসের কাছে গিয়ে আবার ফিরে দাঁড়ানো, এই গুলোও তো 
আসল । কণ্ঠস্বরের ওঠা-নামা শেখানোর জন্য কি কম খাটতে হয়েছে ? হ্যাঁ, একথা ঠিক, মেয়েটার 


২০৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শেখার আগ্রহ ছিল | দু'লাইন পার্ট দশবার ধরে বলালেও কখনও ক্লান্তির চিহ্ন দেখায়নি | ওর প্রধান 
সম্পদ ওর চক্ষুদুটি । শুধু নীরবে চেয়ে থাকার মধ্যেও অনেক রকম ভাষা ফোটে । থিয়েটারের 
অধিকাংশ মেয়েই তো গরুর মতন ড্যাবডেবে চোখে তাকিয়ে থাকে । ও মেয়ের চোখে কখনও 
নদীর চাঞ্চল্য কখনও আগ্নেয়গিরির ধারা । তাই তো ওর নাম রেখেছিলেন নয়নমণি । 

নয়নমণি কবে তাঁর কাছে শপথ করল ? মনে পড়ছে না তো ! শপথ টপথের কোনও মূল্য আছে 
নাকি ! তোমার জন্য প্রাণ দিয়ে দিতে পারি, তোমাকে ছেড়ে কখনও যাব না, এরকম কথা তো 
থিয়েটারের লোকেরা যখন তখন বলে, মুখস্থ করা সংলাপের মতন, কেউ কি তার গুরুত্ব দেয় ? কবে 
সেরকম কী কথা হয়েছিল, ও মেয়েটা তাই আঁকড়ে ধরে বসে আছে ? ক্লাসিক থেকে ডাকাডাকি 
করছে, তাও যোগ দিতে যাচ্ছে না, এই পাপে ভরা পৃথিবীতে এমন মেয়েও জন্মায় ! মেয়েটা পাগল 
নাকি ? 

ক্লাসিক, ক্লাসিক ! অর্ধেন্দুশেখরের এমারাম্ড থিয়েটার উঠে গেল, এখন ক্লাসিকেরই 
জয়-জয়াকার । সবাই বলাবলি করছে, বাংলা রঙ্গমঞ্চে নতুন যুগের শুরু হয়েছে _সেই যুগের 
প্রবর্তন করেছে এক দেবদূত, তার নাম অমর দত্ত । রেলি ব্রাদার্সের মুৎসুদ্দি দ্বারকানাথ দত্ত বিরাট 
ধনী, তার এক ছেলে হীরেন্দ্র কায়স্থ হয়েও সংস্কৃতে বড় পণ্ডিত আর দার্শনিক হিসেবেও নাম হয়েছে 
কিছুটা । আর এক ছেলে এই অমর, বাপের টাকা তো অনেক আছে বটেই, বাড়িতে লেখাপড়ারও 
চচাঁ আছে। 

ধনী পরিবারের সন্তান শখ করে থিয়েটার খুলে টাকা ওড়াচ্ছে, এমনটি যে আগে আর ঘটেনি তা 
তো নয়। কিন্তু এই অমর দত্তর ধরন-ধারণ সবই অন্য রকম । ছেলেটি যে অতিশয় সুপুরুষ তা 
স্বীকার করতেই হবে । কাশ্মীরিদের মতন গৌরবর্ণ, সুগঠিত শরীর, কপাট বক্ষ, ভরাট কণ্ঠস্বর । 
বাংলার রঙ্গমঞ্চে এরকম সত্যিকারের নায়কোচিত চেহারার অভিনেতা আগে আসেনি । শুধু 
অভিনেতা নয়, অমর দত্ত নিজেই নির্দেশক | ক্লাসিক থিয়েটার প্রবর্তনের পরই অনেক রকম 
পরিবর্তন ঘটাচ্ছে সে। স্টেজ থেকে শুরু করে হলের চেয়ার পর্যন্ত সব ঢেলে সাজাচ্ছে, সব কিছু 
ঝকঝকে তকতকে, কোথাও একবিন্দু ময়লা থাকবে না, নতুন করে আলো বসানো হয়েছে, পুরনো 
ব্যাক ড্রপ বাতিল । শুধু থিয়েটার বিষয়ে সে পত্রিকা বার করছে । অভিনেতা-অভিনেত্রীদের মাইনে 
বাড়িয়ে দিয়েছে, কাজে নিয়ম-শৃঙ্খলা এনেছে, তাই যে-কেউ এখন ক্লাসিকে যোগ দেবার সুযোগ 
পেলে ধন্য হয়ে যায় । 

তা এসব হোক না, ভাল কথা । কেউ যদি থিয়েটারের উন্নতি ঘটায়, আরও বেশি সংখ্যক দর্শক 
টানতে পারে, তা হলে তো অর্ধেন্দুশেখরের মতন যাঁরা পাবলিক থিয়েটারের সঙ্গে প্রথম থেকে জড়িত 
তাঁদের তো খুশি হবারই কথা । কিন্তু অমর দত্ত যে চ্যাটাং চ্যাটাং বাক্যি শুরু করেছে। সে নাকি 
বলে, বুড়ো-ধুড়োদের দিয়ে আর চলবে না, ঘোষ-মুস্তাফিদের মতন টেনে টেনে আবৃত্তির ঢঙে 
অভিনয় আর চলে না ! আবৃত্তির ঢঙে অভিনয় ? অর্ধেন্দুশেখরের মতন একই নাটকে পাঁচটি ভূমিকায় 
পাঁচ রকম কণঠম্বরের খেলা দেখাবার ক্ষমতা আছে ওই ছোকরার ? হিস্টোরিকালে হিরো সাজছে, 
চাষাভুষোর অভিনয় করে দেখাক তো! 
অর্ধেন্দুশেখর । তারপর চুপ করে বারান্দায় বসে তামাক টানতে লাগলেন ৷ সংসারের কোনও 
ব্যাপারে তিনি মাথা ঘামান না। এই জন্মে আর সংসারী হওয়া হল না। কুল রাখি না মান রাখি, 
সেই অবস্থা । একবার থিয়েটারের. নেশা রক্তে ঢুকে গেলে আর সংসারে মন বসে না। 

বেলা দশটা আন্দাজ বেরিয়ে পড়ার মন করে পোশাক বদলালেন । আজ তিনি দাড়ি কামিয়েছেন, 
একটা কোঁচানো ধুতি ও সিক্ষের বেনিয়ান গায়ে দিয়ে, একটা ছড়ি হাতে নিয়ে বেরুলেন বাড়ি 
থেকে । হাঁটতে হাঁটতেই এক সময় তিনি উপস্থিত হলেন গঙ্গামণির বাড়িতে । সোজা উঠে এলেন 
দোতলায় । 

গঙ্গামণি তখন পাড়ার চারটি অনাথ ছেলেমেয়েকে আবৃত্তি শেখাচ্ছিল, অর্ধেন্দুশেখরকে দেখেই 


২১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাদের ছুটি দিয়ে দিল সঙ্গে সঙ্গে । অর্ধেন্দুশেখরের পায়ের কাছে গড় হয়ে সে প্রণাম করল বটে, 

কিন্তু রাগ রাগ গলায় জিজ্ঞেস করল, কী গো, সাহেব-দেবতা, হঠাৎ এদিকে এলে কী মনে করে? 

নি নিটল রিবন বার বাটি নিরসনে ররর রা 
| 

গঙ্গামণি থুতনিতে আঙুল দিয়ে বলল, আহা, মরে যাই, মরে যাই ! শুনে একেবারে প্রাণ জুড়িয়ে 
গেল। এই জলহস্তীকে তো আজকাল কেউ দেখতে আসে না ! তোমার বাড়িতে চার-পাঁচবার লোক 
পাঠিয়েছি, বাবুর পাত্তাই নেই । কক্ষনও বাড়িতে পাওয়া যায় না । তা থাকো কোথায় সারাদিন ? 

অর্ধেন্দুশেখর মুচকি হেসে বললেন, শ্মশানে । এগিয়ে থাকচি, বুঝলি ! একদিন তো যেতেই 
হবে! 

গঙ্গামণি বলল, যেতে সকলকেই হবে, তা বলে আগে থেকেই এক পা বাড়িয়ে থাকতে হবে কেন 
গা? 

_ হাঁদু, অনেকদিন পর এলুম, দুটো মিষ্টি কথা বল । আগে তোর মুখ দিয়ে মধু ঝরত । 

_তখন তোমার চেহারাটাও নব কান্তিকের মতন ছিল, এমন সিঁড়িঙ্গে পানা হয়নি । 

__আমার বাড়িতে লোক পাঠিয়েছিলি কেন ? প্রেম উথলে উঠেছিল বুঝি ? 

_ হ্যাঁ গো, দুধের ফেনার মতন উথলে উঠেছিল । অনেককাল তোমায় না দেখে প্রাণটা আনচান 
করছিল । তুমি কেমন ধারা মানুষ, আমাদের নয়ন বলে মেয়েটাকে কী সব চুক্তি দিয়ে বেঁধে 
রেখেছ? 

_চুক্তি, কীসের চুক্তি ? আমার এমারাল্ড থিয়েটারে তো কোনও লেখাপড়ার কারবার ছিল না ! 

তুমি নাকি তাকে কোন্‌ বাঁধনে বেঁধে রেখেছ, তোমার অনুমতি ছাড়া সে আর কোনও বোর্ডে 
নামতে পারবে না। কেলাসিকের অমর দত্ত নিজে তাকে সাধতে এসেছিলেন, মেয়েটা তার সঙ্গে 
দেখাই করল না। 

_-অমর দত্ত তোর এখানে এসেছিল ? কেমন দেখলি রে? 

_ আহা, ঠিক যেন,রাজপুতুর । এমনটি আর দেখিনি । যেমন গায়ের রং, তেমনি মাথায় চুলের 
' কী বাহার ! কথাবাতাঁ শুনলেই বোঝা যায়, বড় বংশের ছেলে । একটুও ছ্যাবলামি নেই । ছুঁড়িটাকে 
কত করে বললুম, একবার নীচে নাম, দুটো কথা অন্তত বলে যা, তা এলই না। 

__মেয়েটা কোনও থিয়েটারে যায়নি, বাবু ধরেছে ? 

-_অমন কথাটি মুখে এনো না । কত কত বড় মানুষের ছেলে ওকে চেয়েছে, ও কারুর পানে 
ফিরেও তাকায় না। এ মেয়ে অন্য ধাতুতে গড়া । তুমি আমি যে লাইনে আছি, সে লাইনে এমন 
মেয়ে কেউ কখনও দেখেনি । 

_ মেয়েটাকে একবার ডাক, তার সঙ্গে কথা বলি। 

_ দ্যাখো বাপু, কত টাকা পেলে তোমার ওই চুক্তির কাটানকুটিন হবে, বলে দাও তো। যেমন 
করে পারি, আমরা তা দিয়ে দেব । অমন একটা মেয়ে এস্টেজে নামবে না, এতে যে আমারই 
বদনাম । 

_ আরে মাগি, ছুঁড়িটাকে ডাক না! তোর চোপা একটু বন্ধ কর, আমি ওর সঙ্গে সরাসরি কথা 
কইব ! 

নয়নমণি পুজোয় বসেছে । তার পুজোয় কোনও মন্ত্র নেই, ঠাকুরের কোনও ভোগও নেই। 
কৃষ্ণের মূর্তির সামনে সে অনেকক্ষণ চোখ বুজে নিঃশব্দে বসে থাকে । 

গঙ্গামণি নিজে তাকে ডাকতে এল । অর্ধেন্দুশেখরের নাম শুনে নয়নমণি উৎফুল্ল হয়ে একটা 
টিনের তোরঙ্গ খুলে একটা পুটুলি সঙ্গে নিয়ে দ্রুত নেমে এল নীচে । 

চওড়া লাল পাড় সাদা শাড়ি পরা, মাথার চুল খোলা, আর কোনও প্রসাধন নেই । মাটিতে বসে 
পড়ে অর্ধেন্দুশেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন সে উঠে দাঁড়াল, অর্ধেন্দুশেখর কয়েক মিনিট 
মুগ্ধ হয়ে তার দিকে চেয়ে রইলেন । নয়নমণি সাতাশ বছর বয়েসে এখন পূর্ণ যুবতী, শরীরে একটুও 


২১১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মেদ জমেনি, সিংহিনীর মতন কোমরের গড়ন । 

অর্ধেন্দুশেখর বললেন, কেমন আছিস, নয়ন ? 

নয়নমণি বলল, আপনার আশীবাদে ভাল আছি। 

অর্ধেন্দুশেখর জিজ্ঞেস করলেন, হ্যাঁরে, তোর সঙ্গে নাকি আমার কী শপথের বন্ধন আছে ? সবাই 
বলাবলি করছে, অথচ আমারই কিছু মনে নেই । 

নয়নমণি মৃদু স্বরে বলল, একদিন আপনি আমাকে একটা নাচ শেখাচ্ছিলেন। সেদিন আপনার 
শরীর ভাল ছিল না, পরিশ্রমও হচ্ছিল যথেষ্ট । আপনি একসময় বললেন, এত কষ্ট করে তালিম দিয়ে 
কী আমার লাভ ! একদিন ফুকৎ করে পাখি উড়ে যাবে । অন্য থিয়েটার থেকে বেশি টাকার অফার 
দিলেই তুই পালাবি। আমি তখন আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আপনার অনুমতি ছাড়া 
আমি কোনওদিনই অন্য থিযেটারে যাব না। 

অর্ধেন্দুশেখব হা-হা করে হেসে উঠে বললেন, ও, এই কথা ! নেশার ঝোঁকে কবে কী বলেছি 
মনেই নেই । এমন কথা তো অনেককেই বলি, তারা তো মানেই না, আমি নিজেও মনে রাখি না। 

নয়নমণি বলল, সেদিনের কথার প্রতিটি অক্ষর আমার মনে আছে । সারাজীবন তা আমি অক্ষরে 
অক্ষরে মেনে চলব | 

অর্ধেন্দুশেখর এগিয়ে এসে নয়নমণির থুতনি ছুয়ে বললেন, তোর বুঝি থিয়েটার খুব ভাল লাগে ? 
তুই কারুর সঙ্গে সোহাগ-পীরিত করিস না শুনেছি। 

নয়নয়ণি বলল, আপনি কত কষ্ট করে শিখিযেছেন, তা নষ্ট হতে দিতে চাই না। তাই থিষেটাব 
ভাল লাগে । 

অর্ধেন্দুশেখর এবার নয়নমণির মাথায় একটা হাত রেখে বললেন, যা নয়ন, তোকে আমি মুক্তি 
দিলাম । কথার কথাই হোক বা পবিত্র শপথ হোক, সব এখন থেকে চুকে গেল । এখন থেকে তুই 
স্বাধীন, তুই যে-কোনও থিয়েটারে যোগ দিতে পারিস । যদি আমার নিজের দল গড়ার সামর্থা হয় 
কখনও, তখন তোকে আবার ডাকব । তখন তুই আসিস ! 

নয়নমণি আবার অর্ধেন্দুশেখবকে প্রণাম করে তাঁর পায়ের কাছে টাকাব তোড়াটি বাখল । 

অনেকটা পিছিয়ে গিয়ে অর্ধেন্দুশেখর বললেন, এটা কী £ 

নয়নমণি বলল, এটা আমার প্রণামী । আপনি আমাকে কত টাকা দিয়েছেন, তার বেশির ভাগই 
খরচ হয়নি । 

অর্ধেন্দুশেখর বললেন, তুলে নে, তুলে নে । অর্ধেন্দুশেখর মুস্তাফি যতই নীচে নামুক, কোনওদিন 
ভিখিরি হবে না। যাকে যে টাকা দিয়েছি, তা ফেরত নেবাব বদলে আমার মৃত্যুও ভাল | তবে 
এখনই মরছি না আমি | সবাই বুড়ো বুড়ো বলে, এই বুড়ো হাড়েই আবার ভেল্কি দেখাব ! 

হঠাৎ তার চোখে জল এসে গেল । লজ্জা পেয়ে মুখটা ফিরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, নয়ন, 
আমি আশীবাদি করছি, তুই খুব বড় অভিনেত্রী হবি । নিজের মান থেকে কখনও বিচ্যুত হবি না। 
এই বুড়োকে মনে রাখিস । 


২৯ 


এক বস্ত্র, কর্পদকশুন্য অবস্থায় প্রা কারুকে না জানিয়ে যিনি বাংলা দেশ ছেড়ে চলে 
গিয়েছিলেন, তিনি চার বৎসর পর ফিরে এলেন রাজকীয় মহিমায় । স্বদেশ ছেড়ে তিনি যখন 
আমেরিকায় যাত্রা করেন, তখন অল্প সংখ্যক মানুষই সে সংবাদ জানত, তাঁর প্রত্যাবর্তনের সময় 


২১২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিপুল সংবর্ধনাব আযোজন করা হয়েছিল সর্বত্র । 

ভারত সাম্রাজোর ভূমিতে স্বামী বিবেকানন্দ প্রথম পা রাখলেন কলম্বো শহরে । তাঁকে স্বাগত 
জানাবার জন্য সেখানকাব হিন্দু সমাজ আগেই একটি কমিটি গঠন করেছিল, বহু গণ্যমান্য ব্যাক্তি 
জাহাজঘাটায উপস্থিত । জাহাজ থেকে নেমে একটা স্টিম লঞ্চে যাত্রীদের আনা হচ্ছিল, ডেকে 
গেকয়া পোশাক ও পাগডি মাথায দিযে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ, হাজার হাজার মানুষ তাঁর 
নামে জযধবনি দিচ্ছে! স্বামীজির সঙ্গে এসেছেন সেভিয়ার দম্পতি, তাঁরা এরকম দৃশ্য কখনও 
(দেখেননি | 

কলম্বো ছাডাও সি“হলেব অনুবাধাপুর, কাণ্ডি, জাফ্‌না প্রভৃতি নগরে তাঁর বিপুল সংবর্ধনা চলল 
দিনেব পব দিন, তাঁকে বক্তৃতা দিতে হল অনেকগুলি । বক্তৃতার সময় যাঁর বীরবিক্রম দেখে সবাই 
অভিভূত, যাঁকে মনে হয় সিংহপুকষ, তিনি কিন্তু ভিতরে ভিতরে বেশ ক্লান্ত, শরীরও সুস্থ নয় । 
সকাল থেকে বাত্রি পর্যন্ত জনসমাগম লেগেই আছে, মানুষের শ্রদ্ধাভক্তিও এক সময় অত্যাচারের 
পযাঁযে চলে যায় । দিনের পর দিন এরকম চলতে থাকলে স্বামী বিবেকানন্দকে শয্যাশায়ী হয়ে 
পড়তে হত, তাই তাঁর অন্তরঙ্গ সঙ্গীবা একটি ছোট জাহাজ ভাড়া করে সিংহল ছেড়ে রওনা হলেন মূল 
ভারত ভখণ্ডেব দিকে । 

জাফনা থেকে মাত্র পঞ্চাশ মাইল সমুদ্র পথ পেরুলেই ভারতের উপকূল রেখা । সদলবলে 
স্বামীজি এসে পৌছলেন পাস্বান নামে একটি ছোট শহরে । 

ইংল্যান্ডে বক্তৃতা সভাগুলি দিন দিন বেশি জনপ্রিয় হয়ে উঠছিল, বেশ কয়েকজন সক্রিয় শিষ্য ও 
কর্মী পাওয়া গিয়েছিল, তারই মধ্যে স্বামী বিবেকানন্দ এক সময় ঠিক করলেন দেশে ফিরে আঙ্লীবেন । 
বিদেশে যতই সাফল্য আসুক, দেশে তাঁব গুরুভাইরা অনেকটা দিশেহারা অবস্থায় রয়েছেন । 
শ্রীবামকৃঞ্ণেব নামে তাঁরা সংসাব ছে'ডেছেন, একটা ভাড়াবাড়িতে একসঙ্গে থেকে জপ-তপ, রান্না-বান্না 
ও আড্ডা গুলতানি চলে, এই কি মুক্তি লাভের উপায় ! 

বিবেকানন্দ ঠিক ক্নলেন, সবাইকে এক নিয়ম-শৃঙ্খলার মধ্যে এনে একটি সঙ্ঘ বা মিশন স্থাপন 
কবতে হবে । ঝাঁপিয়ে পড়তে হবে সেবামূলক কাজে । এতকাল হিন্দু ধর্ম শিখিয়েছে শুধু 
'ব্যক্তিমানুষেব মুক্তির কথা, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ দিয়ে তুমি মোক্ষ লাভ করো । কিন্ত যুগের 
পবিবর্তন হয়েছে । এখন চিন্তা কবতে হবে মানুষের মুক্তির কথা । চতুর্দিকে এত অভাব, এত 
দাবিদ্রয, এত বঞ্চনা, এসব থেকে চোখ ফিরিয়ে তুমি যদি নির্জনে একা একা তপস্যা করো, তা তো 
স্বার্থপরতারই নামান্তব । অন্য সব ধর্মে সঙ্ঘবদ্দভাবে মানবসেবার উদ্যোগ থাকে, হিন্দু ধর্মে সঙ্ঘবদ্ধ 
হবাব কোনও ধাবণাই নেই, তাই তো এ ধর্মের এত অবনতি । 

একবাব দেশে ফেবাব কথা মনে হতেই বিবেকানন্দ ছটফট করছিলেন, আর দেরি করতে চাননি । 
একজন ইংবেজ শুভার্থী বলেছিলেন, আপনি চার বছর পাশ্চাত্য দেশে রইলেন, এখানকার বাতাস 
নির্মল, জল জীবাণৃশূনা, খাদ্যদ্রবা অনেক ভাল, আপনি এইসবে অভ্যস্ত হয়ে গেছেন, এখন হঠাৎ 
ভাবতে গিযে কি টিকাত পারবেন ? সেখানে সব কিছুই অস্বাস্থ্যকর, নোংরা, ধুলো, কাদা 
প্যাচপেচে | বিবেকানন্দ তাঁকে সহাস্যে উত্তর দিয়েছিলেন, দ্যাখো ভাই, দেশ ছেড়ে আসার আগে 
আমি ভাবতকে শুধু ভালবাসতাম । এখন ভারতের প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার পবিত্র মনে হয়, 
সেখানকার বাতাস পবিত্র, ভারত আমাব পুণ্যভূমি, সারা ভারতই আমার তীর্থক্ষেত্র ! 

পাম্বানে নেমে বিবেকানন্দ সেখানকার খানিকটা ধুলো নিয়ে কপালে ছোঁয়ালেন । 

এখানেও নিরিবিলিতে থাকা গেল না, রামনাদের রাজা স্বয়ং সেখানে পাত্রমিত্রদের নিয়ে 
বিবেকানন্দকে অভার্থনা জানাবার জন্য উপস্থিত । রাজশকটে তাঁকে বসিয়ে অন্যরা পদব্রজে অনুসরণ 
কবতে লাগলেন, কিছুদূর যাবার পব রাজার মনে হল এতেও যেন এই সন্ন্যাসীকে যথাযোগ্য মযা 
দেওয়া হচ্ছে না, ঘোডাগুলো খুলে দিয়ে তিনি স্বয়ং গাড়িটা টানতে গেলেন, আরও বহু লোক এসে 
তাতে হাত লাগাল | সহস্র কের জয়ধবনিতে বিমথিত হল বাতাস । এত বাড়াবাড়ি বিবেকানন্দর 
ঠিক সহ্য হচ্ছে না । কিন্তু প্রতিবাদ জানাবারও উপায় নেই । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২১৩ 


রামেশ্বর শিবের মন্দিরে প্রবেশ করে তাঁর মনে পড়ল পুরনো দিনের কথা । আমেরিকা যাবার 
আগে যখন তিনি পরিব্রাজক ছিলেন, তখনও একবার এই মন্দিরে এসেছিলেন, তখন তিনি ছিলেন 
দণ্ড-কমগুলুধারী এক পথশ্রান্ত সন্ন্যাসী, কেউ এখানে তাঁকে চিনত না । আর আজ শুধু তাঁকে একটু 
চোখে দেখার জন্য বহু লোক ঠেলাঠেলি করছে । 

মন্দির প্রাঙ্গণে তাঁকে একটি বক্তৃতা দিতে হল । কোনও হিন্দু সন্ন্যাসী সচরাচর যে কথা বলেন না, 
বিবেকানন্দ উচ্চারণ করলেন সেই সার সত্য। মূর্তিপূজা প্রকৃত পূজা নয়। দরিদ্র, দুর্বল, 
রোগী-_এই সকলের মধ্যেই যিনি শিব দর্শন করেন, তিনিই যথার্থ শিবের উপাসনা করেন । শিবের 
সন্তানদের সেবাই শিবের সেবা । যে ব্যক্তি শুধু প্রতিমার মধ্যে শিবোপাসনা করে, সে প্রবর্তক মাত্র । 

এর পর মাদুরা, ব্রিচিনাপল্লী, কুস্তকোণম, মাদ্রাজ প্রভৃতি শহরেও সংবর্ধনার উত্তরে বিবেকানন্দ 
প্রায় এই রকম কথাই বলতে লাগলেন । আমাদের এই মাতৃভূমি বহুকাল পরে গভীর নিদ্রা পরিত্যাগ 
করে জেগে উঠছে। অন্ধ যে, সে দেখতে পাচ্ছে না। বিকৃত মস্তিফ যে, সে বুঝতে পারছে 
না।...সব ধর্মই সত্য । পৃথিবীর লোককে আমাদের কাছ থেকে এই পরধর্মসহিষ্ণুতা শিখতে হবে । 

মাদ্রাজে বিবেকানন্দের আগমন উপলক্ষে অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল । সভার পর সভা, 
বক্তৃতার পর বক্তৃতা, অসংখ্য দর্শনপ্রার্থী । ভারতের জল ও বায়ু যতই তাঁর কাছে পবিত্র মনে হোক, 
অনেক দিন অনভ্যাসের পর এখানকার বাতাসে নিশ্বাস নিয়ে তাঁর সর্দি-কাশি হল, জল পান করে 
পেটের গণ্ডগোল । শরীর বেশ কাবু হয়ে পড়েছে, তবু সে কথা তিনি কারুকে জানাতে চান না । 
বক্তৃতাতেও তিনি ক্রমশই ধর্মের কথা বাদ দিয়ে অন্য কথা বলছেন। মাদ্রাজের শেষ বক্তৃতায় 
বললেন, এখন পুজো-টুজো সব বন্ধ থাক । আগামী পঞ্চাশ বছর আমাদের গরীয়সী ভারত মাতাই 
আমাদের আরাধ্য হোন, অন্যান্য অকেজো দেবতাদের এই কটা বছর ভুলে থাকলে ক্ষতি নেই। 
সেইসব দেবতারা এখন ঘুমোচ্ছে, দেশের মানুষই জাগ্রত দেবতা । সবাই যোগী হতে চায়, সবাই 
ধ্যান করতে চায়, এ কি তামাসা নাকি ? 

মাদ্রাজ থেকে আবার জাহাজে চাপলেন কলকাতার উদ্দেশ্যে । জাহাজের ডেক ভর্তি ডাব, ভাবে 
ডাবে একেবারে ছয়লাপ । শ্রীমতী সেভিয়ার ডেকে এসে সমুদ্র দর্শনের জন্য দাঁড়াবারই জায়গা 
পেলেন না। তিনি ভাবলেন, এটা কি মালের জাহাজ নাকি ? আসলে তা নয়, ডাক্তার বিবেকানন্দকে 
জলের বদলে ডাব খেতে বলেছেন, সে কথা জানাজানি হয়ে যাওয়ায় ভক্তরা সবাই ডাব দিয়ে 
গেছে ! বিবেকানন্দর অবস্থা বেশ কাহিল, তিনি শুয়ে শুয়ে কাটালেন কয়েকটা দিন । 

চারদিন পর জাহাজ এসে ভিড়ল খিদিরপুরে । কলকাতাতেও ছ্বারভাঙ্গার মহারাজের নেতৃত্বে 
অভ্যর্থনা কমিটি তৈরি হয়ে গেছে, পরদিন খিদিরপুর থেকে একটি স্পেশাল ট্রেনে স্বামীজিকে নিয়ে 
আসা হল শিয়ালদা স্টেশনে । 

কলকাতায় স্বামী বিবেকানন্দ নামে কেউ ছিলেন না। বরানগরের মঠ ত্যাগ করে চলে 
গিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবিদিষানন্দ, তিনিই স্বামী বিবেকানন্দ রূপে ফিরে এলেন । 
শিয়ালদা স্টেশনে তাঁর পায়ের ধুলো নেবার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। বিপুল জনতার মধ্যে 
সকলেই যে তাঁর ভক্ত তা নয়, বেশ কিছু রয়েছে নিছক কৌতূহলী দর্শক । কেউ কেউ অন্যদের 
আবেগ ও ভক্তির প্রাবল্য দেখে ঠোঁট বেঁকিয়ে বলল, এই তো দেশের অবস্থা ! যে-হেতু সাহেবরা এই 
সম্যাসীটিকে কক্ষে দিয়েছে, দু'চারটে সাহেব মেম ওকে নিয়ে নাচানাচি করেছে, তাই দেশের লোক 
ওকে এখন মাথায় নিয়ে নাচছে । আগে তো বাবা ওর কথা কিছু শুনিনি ! সাহেবরা প্রশংসা করলেই 
বুঝি গুণপনা বোঝা যায় ! কেউ. কেউ বলল, শুনেছি তো এ লোকটা সিমলে পাড়ার এক কায়স্থ 
বাড়ির ছেলে । অন্রাহ্গণরাও গায়ে গেরুয়া চড়াচ্ছে, হায় রে, কালে কালে দেখব কত ! কেউ বলল, 
সন্গ্যেসী হয়ে কালাপানি পাড়ি দিয়েছে, কেরেস্তানদের সঙ্গে অখাদ্য কুখাদ্য খেয়েছে, ছ্যা ছা, তাকে 
সন্ন্যাসী বলে মানতে হবে ! 

এই সব অবিশ্বাসীদের তুলনায় ভক্ত ও উচ্ছাসপ্রবণদের সংখ্যা অবশ্যই বহুগুণ বেশি । এখানেও 
বিবেকানন্দ গাড়িতে ওঠার পর ছাত্ররা ঘোড়া খুলে দিয়ে নিজেরাই টানতে লাগল, গাড়ির সামনে ব্যান্ড 


২১৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পার্টি, পেছনে সংকীর্তনের দল । পথের মাঝে মাঝে তোরণ ফুলের মালায় সাজানো । শোভাযাত্রাটি 
এসে থামল অদূরেই রিপন কলেজের সামনে | স্বামী বিবেকানন্দ খুবই ক্লান্ত, পরে তাঁর প্রকাশ্য 
সংবর্ধনার ব্যবস্থা হয়েছে, এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর সদলবলে তিনি চলে এলেন বাগবাজারে 
পশুপতি বসুর বাড়িতে । সেখানে মধ্যাহদ্ভোজ । সঙ্গের সাহেব মেম ভক্তদের উত্তম থাকার 
জায়গার ব্যবস্থা করা দরকার তাই বরানগরে গোপাললাল শীলের সুরম্য বাগানবাড়িটি ঠিক করে রাখা 
আছে। বিবেকানন্দ নিজে অবশ্য সেখানে রাত্রিবাস করবেন না, তিনি চলে গেলেন আলমবাজারের 
মঠে গুরুভাইদের সান্নিধ্যে । 

চার বছর বাদে আবার বন্ধু সম্মিলন | . অভাব-কৃচ্ছতার মধ্যেও আমোদ আহ্রাদে এই বন্ধুদের সঙ্গে 
অনেক দিন কাটিয়েছেন বিবেকানন্দ । প্রায় সকলের সঙ্গে তুই-তুকারির সম্পর্ক । কিন্তু মাঝখানের 
এই কয়েক বৎসরে অনেক পরিবর্তন ঘটে গেছে, বিবেকানন্দর বিশ্বখ্যাতি যেন অনেকখানি দূরত্ব এনে 
দিয়েছে। পশ্চিম গোলার্ধে বিবেকানন্দর সাফল্যে অনেকে যেমন গর্বিত, তেমনি কেউ কেউ ক্ষুব্কও 
বটে। ক্ষোভের কারণ এই যে বিদেশে শত শত বক্তৃতায় এবং শ্বেতাঙ্গ শিষ্য-শিষ্যা সংগ্রহ করে 
বিবেকানন্দ যেন ব্যক্তিগত কৃতিত্বই অর্জন করেছেন বেশি, গুরু শ্রীরামকৃষ্ণের নাম তো তেমনভাবে 
প্রচার করেননি ! হিন্দু ধর্মের পুনরুদ্ধার কিংবা বেদান্তের টানে এঁরা ঘর ছাড়েননি, এঁরা সংসার ত্যাগ 
করেছেন শ্রীরামকৃষ্ণের জন্য, তাঁর ভালবাসার প্রবল টানে । শিকাগোর বিশ্বধর্মসম্মেলনের অত 
লোকের সামনে শ্রীরামকৃষ্ণের মাহাত্মের কথা নরেনের বলা উচিত ছিল না ? সেখানে সে একবারও 
উচ্চারণ করেনি গুরুর নাম ! 

সকলকে আড়ুষ্টভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিবেকানন্দ বললেন, কী রে, তোরা সব চুপ করে 
আছিস কেন ? ভাবছিস কি, আমি বদলে গেছি? বিলেত-ফেরতা হাফ-সাহেব হয়ে গ্যাট-ম্যাট করে 
কথা বলি ? ওরে, আমি তো সেই তোদেরই একজন । 

লাটু মহারাজের কাঁধে হাত দিয়ে তিনি আবার বললেন, কী রে, লেটো, বেগুনভাজার মতন মুখ 
করে আছিস কেন ? এর মধ্যে আরও মুটিয়েছিস ! 
ঠিক-ঠাক এক রকমই আছিস ? হামি শুনেছি কি, তুই বিলায়েত আশ্রিকা ঘুমকে ঘুমকে বহোৎ 
লেকচার ফাটিয়েছিস, বহোৎ লেকচার । হামি সবাইকে বলেছি, ও ছাড়া কে এমুন পারবে ? ঠাকুরই 
তো বলকে গিয়েছেন, লরেন শিক্ষে দিবে ! 

বিবেকানন্দ বললেন, লেটো, তুই আমার বুকটা ছি, আমার বুকটা যেন জুড়িয়ে গেল । হ্যাঁ রে, 
তামাক খাওয়াবি না ? কতদিন হুঁকো খাইনি । সিগারেট-চুরুটে কি নেশা শানায় ! 

একজন কক্ষে ধরিয়ে নিয়ে এল, বিবেকানন্দ মাটিতে হাঁটু মুড়ে বসে, দেওয়ালে ঠেসান দিয়ে হুকো 
টানতে টানতে বললেন, আঃ, কী আবাম হল ! রাজা-মহারাজারা যতই খাতিরযত্ব করুক, আপনজনের 
মধ্যে বসে থাকার মতন সুখ আর হয় না। 

তাঁকে ঘিরে গোল হয়ে বসলেন গুরুভাইরা । শিবানন্দ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নরেন, 
আমেরিকায় নাকি অনেকগুলি বেদান্ত সেন্টার স্থাপিত হয়েছে ? 

বিবেকানন্দ হাত তুলে বললেন, ওসব কথা পরে হবে । আজ আয় নিজেদের গল্প করি শুধু । 
তারক তুই যে এক সময় শেয়াল-কুকুরকে রোজ রুটি খাওয়াতিস, সেই অভ্যেসটা এখনও আছে ? 
সেই যে বরানগরের মঠে তুই জানলায় দাঁড়িয়ে ভোঁদা ভোঁদা বলে ডাকতি, আর একটা শেয়ালছানা 
এসে ঘোঁ ঘো করে আওয়াজ করত-_ 

বিবেকানন্দ শিয়ালের ডাক এমন নকল করে দেখালেন যে সবাই হেসে উঠলেন । বাবুরাম 
বিস্মিত হয়ে বললেন, তোমার এসব মনে আছে ? 

বিবেকানন্দ বললেন, মনে থাকবে না কেন রে শালা ! আমি কি মরে ভূত হয়েছি? তোর সেই 
কথাটাও মনে আছে । সেই যে একবার, ওরে রাখাল, তোর মনে আছে, একবার মঠে কালীপুজোর 
সময় পাঁঠাবলি হল ? আমরা ক'জনা পাঁঠাবলি চেয়েছিলুম, তোর আর বাবুরামের আপত্তি ছিল খুব । 


২১৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শেষ অবধি আমাদের মতটাই টিকল । বলি যখন হচ্ছে, পাঁঠার ব্যাঁ ব্যাঁ ডাক যাতে শোনা না যায়, 
সেইজন্য এই বাবুরামটা চট করে ঠাকুরঘর থেকে একটা খোল এনে সেটা বাজিয়ে ধেই ধেই করে 
নাচতে শুরু করেছিল । ওদেশে গিয়েও দৃশ্যটা যতবার আমার মনে পড়েছে, অমনি একা একা 
হেসেছি। শালার বৈরিগির মতন বিটুকেলমি, খোল বাজিয়ে বলি করা ! 
বাবুরাম হাসতে হাসতে বললেন, সুরেশবাবুর ভয়ে আর আমি খোল বাজাই না । 
বিবেকানন্দ কৌতৃহলী হয়ে বললেন, কেন, কেন, সুরেশবাবুকে ভয় পাবার কী আছে ? 
বাবুরাম বললেন, সুরেশবাবু বোষ্টমদের ওপর বড় খাপ্লা ! একদিন বলরামবাবুকে কী ভয়টাই না 
দেখালেন ! আমারও পিলে চমকে গিয়েছিল । 
বিবেকানন্দ ধমক দিয়ে বললেন, আ মোলো সবটা খুলে বল না! 
বাবুরাম বললেন, বলরামবাবু নিরীহ মানুষ, পরম বৈষ্ণব । ঠাকুরের ভক্ত হয়েও বৈষ্ণব ভাব 
ছাড়েননি । আর সুরেশ মিত্তির ঘোর শাক্ত । একদিন বলে কী, বলরাম শালা বোষ্টম ! তোর 
রাধাকেষ্ট একটা গাছতলায় দাঁড়িয়ে পী পা আওয়াজ কচ্ছে ; সাত জন্মের শুকনো উপোসী, টি চি 
কচ্ছে আর একটা বাঁশিতে ফুঁ পাড়ছে ! আর আমার মা কেমন জানিস ? লাক চড়াচড় আওয়াজ 
কচ্ছে, শালা তোর একটা বোষ্টমকে ধরছে আর আমার মার খাঁড়া দিয়ে বলি হয়ে যাচ্ছে ! 
বিবেকানন্দ প্রাণ খুলে হাসলেন । বারবার বলতে লাগলেন, কী বললেন, মা লাক চড়াচড় 
আওয়াজ কচ্ছে, সেটা কী রে ? ঢাকের বাজনা ? 
স্মৃতি রোমস্থনে আর গল্পে গল্পে রাত ভোর হয়ে গেল । 
কয়েকদিন পর শোভাবাজারে রাজা রাধাকাস্ত দেবের প্রাসাদের সামনের প্রাঙ্গণে এক জনসভায় স্বামী 
বিবেকানন্দকে সংবর্ধনা জানানো হল । প্রায় পাঁচ হাজার লোক সেখানে সমবেত হয়েছে, তাদের মধ্যে 
রয়েছে শহরের বহু বিশিষ্ট ব্যক্তি । কলকাতা ত্যাগের আগে তাঁকে কেউ বক্তৃতা দিতে দেখেনি । তিনি 
নম্র, বিনীত স্বরে বললেন, আমি এখানে আপনাদের সামনে সন্ন্যাসী হিসেবে আসিনি, ধর্মপ্রচারক 
হিসেবেও আসিনি, আগের মতন আপনারা আমাকে এই কলকাতারই একটি ছেলে বলে গণ্য করবেন । 
জননী জন্মভূমিশ্চ স্বগদিপি গরীয়সী কোনও মানুষ কি কখনও এ কথা ভুলতে পার ? 
সভাসমিতি ইত্যাদি থিতিয়ে যাবার পর বিবেকানন্দ কাজে মন দিলেন । দিনের বেলা শীলদের 
বাগানবাড়িতে কিংবা বাগবাজারের বলরাম বসুর বাড়িতে চিঠিপত্র লেখা ও ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ 
আলোচনায় কাটান, রাত্তিরবেলা ফিরে যান আলমবাজারের মঠে | মিশন স্থাপনের প্রস্তুতিও চলছে। 
দেশে ফিরে এসে তিনি কয়েক দিনের মধ্যেই বুঝতে পারলেন, যে-ভারত তিনি দেখে গিয়েছিলেন 
সে ভারত এখন আরও বেশি দুর্দশাগ্রস্ত । ভয়াবহ দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ, 
প্রতিদিন বহু সহস্র লোকের প্রাণ যাচ্ছে । চতুর্দিকে হাহাকার । এত বড় দুর্ভিক্ষ আগে কখনও 
আসেনি । এর ওপর আবার পশ্চিম ভারতে ছড়িয়েছে সর্বনাশা প্লেগ, যে-কোনও সময় সেই 
কালরোগ সারা ভারতেই ছড়িয়ে পড়তে পারে । 
দেশের যখন এই অবস্থা, তখন ধর্মের কথা কে শুনবে ? কোটি কোটি অভুক্ত মানুষের কাছে 
বেদান্তের ব্যাখ্যা শোনাতে গেলে তা পরিহাস বলে মনে হবে না ? শ্রীরামকৃষ্ণও বলে গেছেন, খালি 
পেটে ধর্ম হয় না। 
কাজ শুরু করতে হবে, তার আগে ভাল করে সংগঠিত হওয়া দরকার । 
একদিন গিরিশ ঘোষ এলেন দেখা করতে । বয়েসের অনেক তফাত হলেও দু'জনের প্রগাঢ় 
বন্ধুত্ব । বলরাম বোসের বাড়িতে, দরজার কাছে দাঁড়িয়ে গিরিশবাবু কৌতুক করে গান ধরলেন : 
আমারে ভুলে রে প্রাণ, ভাল তো ছিলে ? 
কী জন্য আর দেখি নে হে, 
পথ ভুলে কি এলে ? 
শুনছি লোকে, প্রাণ, করে ভান 
ঢুকলে গো কার অন্দরে... 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিবেকানন্দ দ্রুত উঠে গিয়ে বন্ধুকে আলিঙ্গনে জড়ালেন । 

একটুক্ষণ কুশল বিনিময় হল । বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, জি সি, তুমি এখন কোন থিয়েটারে 
আছ ? তুমি তো ঘন ঘন ঠাঁই বদলাও । 

গিরিশচন্দ্র বললেন, যে আমায় ধরে রাখতে পারে তার কাছেই থাকি । এখন আবার ফিরে এসেছি 
স্টার থিয়েটারে । সে থাক । সাহেবদের দেশে তোমার খুব সুনাম রটেছে, কিন্তু আমি বাপু তোমাকে 
বিবেকানন্দ-টিবেকানন্দ বলতে পারব না, নরেন বলেই ডাকব । 

বিবেকানন্দ বললেন, বিলক্ষণ, বিলক্ষণ, তোমার যেমন মর্জি । নতুন কী পালা লিখলে বলো । 
“বিশ্বমঙ্গল' পালাটা এখন কোথাও হয় £ আহা, অনবদ্য, বারবার দেখতে ইচ্ছে করে । 

গিরিশচন্দ্র বললেন, সে সব হবে অখন । কিন্ত নরেন, এ কী চেহারা হয়েছে তোমার ? মাত্র 
চৌতিরিশ বছর বয়েস, এব মধ্যেই চুলে পাক ধরেছে ? চোখের নীচে কালি ! কী দিব্যকাস্তি দেখেছি 
তোমাকে ! 

বিবেকানন্দ বললেন, ভাই, সবাই বলে. বিদেশে আমার খুব নাম-যশ রটেছে। কিন্তু সেখানে 
খাটতে খাটতে যে আমার মুখে রক্ত উঠে গেছে, তা কেউ জানে না। 

গিরিশচন্দ্র বললেন, তাই তো দেখছি। 

বিবেকানন্দ বললেন, তুমি তো দিব্যি নাদুস-নুদুস আছ। তুমি শালা স্টেজে মাগি নাচাও আর 
দু'খানা গান জুডে দিয়ে পয়সা লোটো ! সন্ধের সময় এখনও ক’ পাত্তর চলে? 

তাবপর ভুত্যের উদ্দেশে হাঁক দিয়ে বললেন, ওরে, তামাক দিয়ে যা ? 
০০০০০ 

বিবেকানন্দ সারা মুখে হাসি ছড়িয়ে বললেন, মানুষের স্বভাব কি বদলায় ? আমার কী জান ব্রাদার, 
বেশিক্ষণ গুরুগম্তীব মুখ করে থাকতে পারি না, মাঝে মাঝে ফষ্ট্িনষ্টি। না করলে ভাল লাগে না। 
ওদেশের লোকেরা ভাবে, যে-যত ধর্মপরায়ণ হবে, তার চালচলন তত গন্ভতীর হবে । পাদ্রিরা সব 
উৎকট মুখ কবে থাকে । আমি বক্তৃতা দিতাম এক রকম, তারপরে বন্ধুবান্ধবের সঙ্গে যখন হাসি-টাট্টা 
করতাম, তা দেখে অনেকে অবাক হয়ে যেত । কেউ কেউ মুখের ওপর বলেও ফেলত, আপনার 
এমন চপলতা শোভা পায় না। তার উত্তরে আমি বলতাম, আমরা আনন্দের সন্তান, বিরস মুখে 
থাকব কেন ? 

গিরিশচন্দ্র বললেন, নবেন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব ? এ প্রশ্নটা অনেকের 
মনেই এসেছে, তোমার সামনে কেউ »*ঈ করে বলছে না। সেদিন তুমি রাজা রাধাকাস্ত 
দেবের বাড়ির সভায গুক শ্রীরামকৃষ্ণের কথা শতকণ্ঠে বললে । এমন কথাও বললে যে যদি 
কায়মনোবাক্যে আমি কোনও সৎ কাজ করে থাকি, যদি আমার মুখ দিয়ে এমন কোনও কথা 
বেরিয়ে থাকে যাতে জগতের কোনও ব্যক্তি কিছুমাত্র উপকৃত হয়েছে, তাতে আমার কোনও গৌরব 
নেই, তা তাঁরই । এ কথা শুনে আমাদের প্রাণ জুড়িয়ে গেছে। কিন্তু তুমি আমেরিকা-ইংল্যান্ডে 
এমন কথা বলোনি কেন ? ওইসব দেশে যুগাবতার শ্রীরামকৃষ্ণের কথা কেন প্রচার করে এলে 
না? 

বিবেকানন্দ একটুক্ষণ চুপ করে রইলেন । তারপর বললেন, এই প্রশ্ন অনেকের মনে তোলপাড় 
করেছে । তারা ওদেশের পরিবেশটা জানে না, ওদেশের মানুষের শিক্ষা-দীক্ষা কোন স্তরের সে 
সম্পর্কে ধারণা নেই । গুরুদেবের কথা যে কোথাও বলিনি তা নয়। বলেছি, ঘনিষ্ঠদের কাছে 
বলেছি । যারা দীক্ষা নিয়েছে, তারা ঠাকুরের নামেই দীক্ষিত হয়েছে । প্রথম থেকেই প্রকাশ্যে কেন 
বলিনি জানো ? শুধু ধর্মের কথা বলে ওদের মনোযোগ টানা যায় না। প্রথম থেকেই নতুন 
অবতারবাদের কথা তুললে ওরা বলবে, ওঃ, আবার অবতার ? আমাদের যিশুই তো এক অবতার, 
আরও নতুন অবতারের দরকার কী ? ওরা দর্শন ও বিজ্ঞানের বড়াই করে। ভক্তির বদলে এখন 
যুক্তিবাদের যুগ এসেছে। সুতরাং যুক্তি দিয়ে দর্শন-বিজ্ঞানের প্রসঙ্গ এনেই ওদের মন জয় করতে 


২১৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হবে । শুধু গুরু গুরু করে নাচলে ওরা মানবে কেন ? আমাদের অধ্যাত্ম দর্শনের যে বিশাল ভাণ্ডার 
আছে, সে কথা তো ওদের দেশের প্রায় কেউই জানে না। 

গিরিশচন্দ্র বললেন, তোমার কাছ থেকে এসব জ্ঞানের কথা শোনার জন্য ওদের কী দায় 
পড়েছিল ? ওরা বড়লোক, বিলাস-ব্যসনে মেতে আছে, আমাদের মতন গরিব-গুবেরা কী ভাবে না 
ভাবে, তাতে ওদের কী আসে যায় ? 

বিবেকানন্দ বললেন, ভাই জি সি, ওদেশে গিয়ে বুঝেছি, যারা খুব ধনী, তাদেরও খুব অভাব 
থাকে। যাদের আহার-বিহারের কোনও অভাব নেই, তারাও মানসিক দিক থেকে বুকুক্ষু । 
জাগতিকভাবে প্রচুর উন্নতি করেও অনেকের মধ্যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে । আর কে বলেছে, 
আমরা শুধুই গরিব ? আমি ভিখিরির মতন ওদের কাছ থেকে কিছু চাইতে যাইনি । বারবার বলেছি, 
আমাদের মধ্যে হবে আদান-প্রদানের সম্পর্ক । ওদের কাছ থেকে আধুনিক বিজ্ঞানের শিক্ষা আমাদের 
নিতেই হবে, তার বদলে আমরাও দেব এক উদার ধর্ম ও দর্শন, যাতে শাস্তির সন্ধান পাওয়া যাবে । 

একটু থেমে তিনি আবার বললেন, শুনেছ নিশ্চয়ই আমরা একটা মিশন গড়ার পরিকল্পনা 
নিয়েছি। সেই মিশন হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে, সেই মিশনের মাধ্যমেই বিশ্ববাসী তাঁর নাম 
জানবে । 

গিরিশচন্দ্র বললেন, মিশন ? খ্রিস্টানদের মতন ? সাহেব মিশনারিরা জঙ্গলে পাহাড়ে গিয়ে কোনও 
কোনও ন্যাংটা আদিবাসীদের মধ্যে পাঁউরুটি আর বিস্কুট বিলোয় সেইরকম কিছু নাকি ? 

বিবেকানন্দ বললেন, ঠাট্টা নয়, জি সি, সত্যিকারের সেবার কাজ শুরু করতে হবে, এ দেশটাকে 
জাগাতে হবে । আমি ঠিক করেছি, বেশ কিছু ব্রহ্মচারী আর ব্রহ্মচারিণী তৈরি করব, তারা গ্রামে গ্রামে 
গিয়ে মানুষকে শেখাবে, শুধু লেখাপড়া নয়, শেখাবে যে আত্মশক্তির ওপর নির্ভর করতে পারলে 
মানুষ সব কিছু পারে । 

এই সময় একজন শিষ্য একখানি বেদগ্রস্থ নিয়ে উপস্থিত হল । কয়েক দিন ধরে বিবেকানন্দ ওই 
শিষ্যটিকে বেদ ও সায়নভাষ্য পড়াচ্ছেন। তিনি গিরিশচন্দ্রকে বললেন, তুমি একটু বসো, একে 
কিছুক্ষণ পড়িয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলব । 

গিরিশচন্দ্র বললেন, ওরে বাবা, অত সব শক্ত শক্ত জ্ঞানের কথা এখন বসে থেকে শুনতে হবে ? 

বিবেকানন্দ সহাস্যে বললেন, শুনলে ক্ষতি কী ? সারা জীবনে এসব তো কিছু পড়লে না, খালি 
কেষ্ট-বিষ্টুদের নিয়েই দিন কাটালে | * 

গিরিশচন্দ্র বললেন, কী আর পড়ব ভাই ! অত সময়ও নেই, বুদ্ধিও নেই যে ওতে সেঁধুবো । তবে 
ঠাকুরের কৃপায় ওসব বেদ-বেদাত্ত মাথায় রেখে এবার পাড়ি মারব | আমার কাছে সবই তিনি । ওই 
বেদও তিনি | 

মাথার ওপর হাত তুলে নমস্কারের ভঙ্গিতে বললেন, জয় বেদরপী শ্রীরামকৃষ্ণের জয় ! 

বিবেকানন্দ শিষ্যটির দিকে তাকিয়ে বললেন, দেখে রাখ, এ হচ্ছে কাল-ভৈরব । এর মতন যার 
ভক্তি বিশ্বাস তার বেশি পড়াশুনো করার দরকার হয় না। তোরা কিন্তু একে অনুকরণ করতে 
যাসনি। বেশির ভাগ মানুষেরই পড়াশুনো করে বুদ্ধিটা মার্জিত করা দরকার । শাস্ত্রগ্রস্থ 
আলোচনা-পঠন-পাঠনে সত্য বস্তু প্রত্যক্ষ হয় । 

গিরিশচন্দ্র বললেন, হ্যাঁ হে নরেন, একটা কথা বলি। বেদ-বেদাত্ত তো ঢের পড়লে, এই যে দেশ 
জুড়ে ঘোর হাহাকার পড়ে গেছে, অন্নাভাব, ব্যভিচার, জুণহত্যা ইত্যাদি মহাপাপ চোখের সামনে রোজ 
ঘটছে, এই সব নিবারণ করার কোনও উপায় সম্পর্কে তোমার বেদে কিছু বলেছে? 

বিবেকানন্দ চুপ করে রইলেন । 

গিরিশচন্দ্র বললেন, তুমি এতকাল সাহেবদের মুল্লুকে ছিলে, দেশের প্রকৃত অবস্থা বোধ করি 
জানো না। ওরে ভাই রে, গ্রামেগঞ্জে গিয়ে দ্যাখো, মানুষ আর মানুষ নেই। খিদের জ্বালায় মনুষ্যত্ব 
বলে কিছু থাকে না। ভিক্ষান্নের ভাগ দিতে হবে বলে স্বামী তার স্ত্রীকে জলে ঠেলে ফেলে দিচ্ছে, 
ছেলে তার বাপের গলায় পা দিয়ে পিষছে। বাঁকুড়ার হাটে এক মা তার তিনটি ছোট ছোট সন্তানকে 


২১৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিক্রি করতে এনেছিল । লোকে যেমন বাড়ির পোষা গরু-ছাগল অভাবের জ্বালায় বিক্রি করে দেয়, 
সেইভাবে এখন জননীরা সন্তানদের বেচছে। খবর পাওয়া যাচ্ছে যে গ্রামের ঘরে ঘরে মানুষ মরে 
পড়ে থাকছে, কি হিন্দু কি মোছলমান কেউ সেই সব শবদেহ দাহ করে না, কবর দেয় না, 
শ্যাল-কুকুরে দিনদুপুরে ছিড়ে ছিড়ে খাচ্ছে । তোমার বেদই বলো আর কোরানই বলো, কোন্‌ 
শাস্ত্রগ্রন্থে এর সুরাহা আছে বলো দেখি ? 

বিবেকানন্দ কিছু বলতে গেলেন, কিন্তু তাঁর ওষ্ঠ কেঁপে উঠল, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, চক্ষু দিয়ে নেমে 
এল জলের ধারা । নিজেকে সামলাবার জন্য তিনি উঠে চলে গেলেন বাইরে | 

গিরিশচন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে শিষ্যটিকে বললেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ । তোদের 
স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না। ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে 
গেল, এই মহাপ্রাণতার জন্য মানি । চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ-কষ্টের কথাগুলো 
শুনে স্বামীজির বেদ-বেদাস্ত সব কোথায় উড়ে গেল ! 

বিবেকানন্দ সভা-সমিতিতে যাওয়া বন্ধ করে সংগঠনের কাজে মন দিলেন । অবিলম্বে সেবামূলক 
কাজ শুরু করতে হবে । একটা কেন্দ্র স্থাপনের জন্য জমি চাই, বাড়ি চাই, কে দেবে টাকা ? জো 
ম্যাকলাউড, ওলি বুল, স্টার্ডি প্রমুখ বিদেশি ভক্তদের সঙ্গে পত্রবিনিময় চলছে নিয়মিত | তাঁর 
যে-কোনও কাজে ওুরা সাহায্যের হাত এগিয়ে দিতে প্রস্তুত । ক'দিন ধরে বিবেকানন্দর মাথায় 
সত্রীশিক্ষার কথাটা ঘুরছে । মেয়েদের আগে তুলতে হবে । ভারতে এখন শতকরা দশ-বারোজন মাত্র 
শিক্ষিত তার মধ্যে আবার মেয়েদের শিক্ষার হার শতকরা একজনও হবে কি না সন্দেহ। মাকে 
শিক্ষার আলো দিতে পারলে, কুসংস্কারমুক্ত করে তুলতে পারলে তবেই তো সন্তানরাও ঠিক ঠিক 
মানুষ হবে। 

স্ত্রীশিক্ষা বিস্তারের জন্য উপযুক্ত নারী চাই । এদেশে সেরকম নারী কোথায় ? ইংল্যান্ডে মাগাঁরেট 
নামে মেয়েটি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু এত দূর দেশে এসে সে কি নিজেকে মানিয়ে 
নিতে পারবে ? এ দেশের ভাষা জানে না, এখানকার নোংরা পরিবেশের কথা সে বোধ হয় কল্পনাও 
করতে পারে না । আরও একটা কথা, তার মতন একজন মেম সাহেবকে কি মেনে নিতে পারবে এ 
দেশের ছাত্রীরা ? 

'ঘুমের মধ্যে বিবেকান দর ভ্রম হল । তিনি যেন আবার আমেরিকায় ফিরে গেছেন । বক্তৃতা 
দিচ্ছেন ডেট্রয়েট শহরে কিংবা পায়চারি করছেন সহত্র দ্বীপপুঞ্জের অরণ্যে । আবার জেগে উঠে মনে 
হয়, সত্যিই কি তিনি কখনও গিয়েছিলেন পশ্চিম গোলার্ধে ? নাকি সেটাই স্বপ্ন ? কী বিশাল দূরত্ব 
মাত্র কয়েকটা শতাব্দী আগে, আমেরিকা নামে মহাদেশটির অস্তিত্বই জানা ছিল না। জো ম্যাকলাউড 
চিঠি লিখেছে, আর কি কোনওদিন দেখা হবে না ? ৰ 

দিনের বেলা দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে । তিনি কোথায় কখন যান, কী করে যেন লোকে 
সন্ধান পেয়ে যায় । এর মধ্যে অনেকেই কৌতূহলী মানুষ । নিজে নিজে সম্যাসী সাজা উটকো 
গেরুয়াধারী কারুর কারুর ধারণা হয়েছে, বিলেত আমেরিকায় গিয়ে সাধু সেজে বসলেই বাহবা পাওয়া 
যাবে, তারা যাওয়ার উপায় জানতে চায় । কারুর কারুর ধারণা হয়েছে, স্বামী বিবেকানন্দ সাহেবদের 
লোকেরা আসে আর্থিক সাহায্য চাইতে । বিবেকানন্দ সকলকেই বুঝিয়ে সুঝিয়ে ঠাণ্ডা মাথায় বিদায় 
করতে চান, অনর্থক সময় নষ্ট হয় । এক একদিন মেজাজ ঠিক রাখা শক্ত হয়ে পড়ে । 

সেদিন তিনি বাগবাজারের রাজবল্লভ পাড়ায় প্রিয়নাথ মুখুজ্যের বাড়িতে মধ্যাহনভোজনের জন্য 
আমস্ত্রিত হয়েছেন । আরও কিছু গণ্যমান্য ব্যক্তি এসেছেন, তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, 
তারই মধ্যে একজন এসে খবর দিল বাইরে একজন বিবেকানন্দর সাক্ষাৎপ্রার্থী, সে কিছুতেই যাবে না, 
ঝুলোঝুলি করছে । 

বিবেকানন্দ বাইরে বেরিয়ে এলেন। লোকটির চেহারা আধা-সন্যাসী ধাঁচের, মাথায় গেরুয়া 
পাগড়ি । কাঁধের ঝোলা থেকে একটি ছবি বার করে তাঁর হাতে দিয়ে সে বলল, সে গোরক্ষা সভার 


২১৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একজন প্রচারক, স্বামী বিবেকানন্দর নাম শুনে সে এসেছে, তাঁর কাছ থেকে এই পুণ্য কাজের জন্য 
কিছু অৰ্থসাহায্য চায় । 

বিবেকানন্দ ছবিটি দেখতে লাগলেন । একটি বেশ স্বাস্থ্যবতী গাভীর ফটোগ্রাফ । তিনি জিজ্ঞেস 
করলেন, আপনাদের সভার কাজটা ঠিক কী বলুন তো? 

প্রচারকটি উদ্দীপ্তভাবে বলল, আমরা গোমাতার হত্যা নিবারণ করতে চাই । কশাইদের হাত 
থেকে গোমাতাকে রক্ষা করি । 

বিবেকানন্দ বললেন, কিন্ত যে-সব গরু খুব বুড়ো-ধুড়ো হয়ে পড়ে, সেগুলির কী হবে ? গোয়ালা 
বা চাষীরাও তো সেরকম গরু বলদ রাখতে চায় না। 

সে, বলল,আমরা সারা দেশে পিঁজরাপোল স্থাপনের ব্যবস্থা করছি । সেখানে গোমাতার সেবা করা 
হবে । সেই জন্যই আরও অর্থ সংগ্রহের প্রয়োজন । 

বিবেকানন্দ বললেন, তা বেশ, কিন্তু দেশে এখন মহা দুর্ভিক্ষের অবস্থা চলছে । ভারত গভর্নমেন্ট 
ন' লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন, সরকারি রিপোর্টেই ন' লাখ ! আপনাদের 
সভা দুর্ভিক্ষপীড়িত মানুষদের সাহায্যের কোনও উদ্যোগ নিয়েছে কী ! 

লোকটি বলল, সেটা আমাদের কাজ নয় । গোমাতাকে রক্ষা না করলে সনাতন হিন্দুধর্ম রসাতলে 
যাবে । 

বিবেকানন্দ বললেন, তা তো বুঝলাম । কিন্তু এত মানুষ যখন বিপন্ন, তখন কিছুদিনের জন্যে 
গোমাতার কাজ মুলতুবি রেখে মানুষের সেবা করাই কি উচিত নয় ? 

লোকটি বলল, গোমাতার কথা ভুলে যাব ? মশাই, মানুষ মরছে তো আমরা কী করব ? মানুষের 
পাপেই তো এই দুর্ভিক্ষ । যেমন কর্ম তেমনি ফল । পাপের কর্মফলেই তো মানুষ মরে ! 

হঠাৎ বিবেকানন্দর মেজাজ সপ্তমে চড়ে গেল । তিনি সক্রোধে বললেন, যে সভা মানুষের প্রতি 
সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ বাঁচাবার জন্য এক মুষ্টি অন্ন 
দেয় না, পশু-পক্ষী রক্ষার জন্য মাতামাতি করে, সে সভার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই । 
কর্মফল ! হঁঃ ! 

লোকটি বলল, আপনি কর্মফলে বিশ্বাস করেন না? 

বিবেকানন্দ বললেন, কর্মফলে মানুষ মরছে এরকম দোহাই দিলে জগতে কোনও বিষয়ের জন্য 
চেষ্টাচরিত্র করাটাই তো বিফল সাব্যস্ত 'হয়। আপনাদের পশুরক্ষার কাজটাও বাদ যায় না। 
গো-মাতারাও নিজ নিজ কর্মফলেই কশাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন, তাতে আমাদের কী করার 
আছে ? 

লোকটি বলল, শাস্ত্রে বলে গরু আমাদের মাতা । 

ওকে বাধা দিয়ে বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। তা না হলে 
আপনাদের মতন এমন কৃতী সম্তান আর কে প্রসব করবেন ! 

এ কথার মর্ম না বুঝে লোকটি আবার বলল, অনেক আশা করে আপনার কাছে কিছু অর্থসাহায্র 
জন্য এসেছি ! 

বিবেকানন্দ এবার নিজেই হেসে ফেললেন । এমন ব্যক্তির ওপর রাগ করেও লাভ নেই । 

তিনি নরম গলায় বললেন, আমি সন্ন্যাসী, ফকির, আমি অর্থ পাব কোথায় ? আমি নিজের কাজের 
জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছি। আমার কাজ আপনাদের সঙ্গে মিলবে না। আগে মানুষকে 
অন্নদান, তারপর বিদ্যাদান, তারপর ধর্ম । 


২২০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩০ 


নিছক খামখেয়ালে থিয়েটারের জগতে আসেনি অমরেন্দ্রনাথ, নিজেকে রীতিমতন প্রস্তুত করে 

নিয়েছে। বাল্যকাল থেকেই তাব অভিনয়ের দিকে ঝোঁক, বাড়ির বৈঠকখানায় চৌকির ওপর মঞ্চ 
সাজিয়ে ভাই-বোনদেব নিয়ে অনেক দুপুরে সে নাটক-নাটক খেলা খেলেছে । কৈশোরে উত্তীর্ণ 
হয়েই সে স্টার, এমারাল্ড, মিনাভয়ি প্রত্যেকটি নাটক দেখতে গেছে বারবার | বিলেত থেকে মাঝে 
মাঝে থিয়েটারের দল আসে, তাদের কোনও প্রযোজনাই সে বাদ দেয়নি । সাহেব পাড়ায় ঘুরে ঘুরে 
সে থিয়েটাব বিষযে বহু বইপত্র সংগ্রহ করেছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে নট-নটীদের জীবনী । 

বাবসা-বাণিজ্য কিংবা চাকরি-বাকরির কথা সে কখনও চিন্তাও করেনি, সতেরো বছর বয়েসেই সে 
ঠিক কবেছিল, তাব প্রতিভা বিকাশের ক্ষেত্র হবে রঙ্গমঞ্চ । শুধু অভিনয় নয়, পরিচালনা ও সম্পূর্ণ 
উপস্থাপনারও ভার নেবে সে । বিখ্যাত বংশের সন্তান হয়ে কারুর অধীনে থাকাও তার পক্ষে সম্ভব 
নয়, তাই থিয়েটারেব মালিকও হতে হবে । এ রকম বাসনা সামান্য প্রকাশ করাতেই অমরেন্দ্রনাথ বড় 
দাদার কাছে ধমক খেয়েছিল । কত বিলাসী ধনী এর আগে থিয়েটার চালাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে, 
কোনও ভদ্র, বুদ্ধিমান ব্যক্তি কখনও ও পথে যায় ? 

তাবপর থেকে অমরেন্দ্রনাথ ও বিষয়ে আব মুখ খোলেনি, কিন্তু ভেতরে ভেতরে ইচ্ছেটি বদ্ধমূল 
হযেছে । নিজেব ঘবে দবজা বন্ধ কবে সে বনু রাত্রি জেগে থিয়েটার চালাবার হিসেব কষেছে। 
যেদিন সে একুশ বছবে পা দিল, সেদিনই সে স্বমূর্তি ধরল । 

এখন সে সাবালক, পৈতৃক সম্পত্তি ভাগ হয়ে গেছে, নিজের অংশের টাকায় সে যা খুশি করতে 
পাবে । কোনও উপদেশ বা ভংসনা বা অনুবোধ সে গ্রাহ্য করল না। অর্ধেন্দুশেখর বিদায় নেবার 
পব আবও দু'-একজন এমাবান্ড থিযেটার ঢালাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, রঙ্গমঞ্চটি খালি পড়েছিল, 
অমবেন্দ্রনাথ সেটা লিজ নিযে নিল । 

মাত্র একুশ বছব বযেসের এক সদ্য যুবা, সবেমাত্র নাকের তলায় নবীন রোম গজিয়েছে, সে একা 
একটি থিয়েটাব চালাবে £ যাবাই নাম-ডাক শুনে অমরেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করতে আসে, তারাই 
ওই অল্পবয়েসী ছোকবাটিকে দেখে প্রথমে থমকে যায় | অমরেন্দ্রনাথ তাদের মনোভাব বুঝতে পেরে 
মস্কবা করে বলে, জানেন তো, আমাব জন্ম হয়েছে পয়লা এপ্রিল, আমি সবাইকে এপ্রিল ফুল বানাব ! 

প্রতোকটি থিষেটাবের নাডি-নক্ষত্রের সন্ধান রাখে অমরেন্দ্রনাথ, সে বেছে বেছে লোক ভাঙিয়ে 
আনতে লাগল । নৃত্য-শিক্ষক, সঙ্গীত-শিক্ষক, রঙ্গভূমি-সঙ্জাকর, রূপ-সঙ্জাকর, কর্মসচিব। 
যথাসম্ভব প্রবীণদেব এড়িয়ে অল্পবয়েসী অথচ যোগ্যতাসম্পন্নদের প্রতিই তার ঝৌঁক। নট-নটা প্রায় 
সব নতুন । পুবনোদেব মধ্যে কয়েকজনকে নিতেই হল, বড় বড় ভূমিকাগুলি চট করে নতুনদের 
শেখানো যাবে না । রিহাসাঁলের খুঁতখুঁতুনির জন্য অর্ধেন্দুশেখর মাসের পর মাস সময় নষ্ট করেছেন, 
নতুন নাটক নামাতে দেরি হয়েছে, খরচ বেড়ে গেছে অনেক, সেই জন্যই তিনি শেষ রক্ষা করতে 
পারলেন না। অমরেন্দ্রনাথ সে ভুল করবে না, যত তাড়াতাড়ি সম্ভব সে অভিনয় শুরু করে দিতে 
চায় । একসঙ্গে চার-পাঁচখানা নাটকের মহড়া সে শুরু করে দিয়েছে। 

খ্যাতিমান অভিনেতাদের মধ্যে একমাত্র মহেন্দ্র বসুকে নিতে হয়েছে, অধিকাংশ নাটকে দুটি প্রধান 
পুরুষ চরিত্র থাকে, অমরেন্দ্রনাথ নিজে অবশ্যই নায়ক সাজবে, দ্বিতীয় চরিত্রটির জন্য একটি পাকা 
অভিনেতার দরকার । অমরেন্দ্রনাথের পাশাপাশি মহেন্দ্র বসুকে দেখে দর্শকরাও বুঝবে, সেকেলে 
অভিনয়রীতির সঙ্গে অমরেন্দ্রনাথ প্রবর্তিত নতুন ধারার কত তফাত । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২২১ 


প্রথম প্রথম থিয়েটারের ঝানু লোকেরা ভেবেছিল, আর একটি বড়মানুষের ছেলে মঞ্চে নায়ক 
সাজার লোভে আর অভিনেত্রীদের সঙ্গে ঢলাঢলি করার বাসনায় টাকা ওড়াতে এসেছে । সুতরাং এর 
মাথায় হাত বুলিয়ে যতটা পারা যায় আদায় করে নেওয়া যাক । কিন্তু কাছাকাছি আসার পর সবাই 
বুঝল, যতই কম বয়েস হোক, এ ছোকরার ব্যক্তিত্ব অসাধারণ । কেউ কোনও অসমীচীন কথা বললে 
অমরেন্দ্রনাথ বেশ কয়েক মুহুর্ত তার দিকে চুপ করে নিম্পলকভাবে তাকিয়ে থাকে । দীর্ঘকায় রূপবান 
যুবা, পটল-চেরা চক্ষুর মণি দুটি যেন হীরকখণ্ড, মনে হয় যেন এক্ষুনি তার হাতে ঝলসে উঠবে 
তলোয়ার | . 

থিয়েটারের সব বিভাগের কাজ সে জানে ও বোঝে, সুতরাং তাকে ধাপ্লা দেওয়া সহজ নয় । 
যে-কোনও বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত, তবু বড় বড় ব্যাপারগুলি ঠিক করার আগে সে সমস্ত 
কলাকুশলী ও নট-নটাদের এক জায়গায় ডাকে, সব বুঝিয়ে বলে । তারপর যোগ করে, আমি ঠিক 
যেমনটি চাই, তেমনটিই হওয়া চাই । যদি সার্থকতায় ভাসি, সেটা আমায় বুদ্ধিতেই হবে, আর যদি 
ব্যর্থতায় ডুবি তো নিজের বুদ্ধিতেই ডুবব । মনে রাখবেন, অন্য কারুর বুদ্ধিতে চলার পাত্র আমি 
নই। 

রাত্রে বাড়ি ফেরারও সময় নেই, গ্রিনরুমে অমরেন্দ্রনাথের জন্য একটি খাট পাতা হয়েছে । সকাল 
থেকে মাঝ রাত্রি পর্যন্ত সে খুঁটিনাটি সব কিছুর তদারকি করে । রঙ্গমঞ্চটির খোল-নলচে পাল্টে যাচ্ছে 
একেবারে, নতুন করে তৈরি হচ্ছে দর্শকদের আসন । ছারপোকার কামড় খেতে খেতে নাটক 
উপভোগ করা যায় না । আলোগুলি সব নতুন, সাজসজ্জা নতুন, পশ্চাৎপট নতুন । এতদিন পেছন 
দিকে একটা করে হাতে আঁকা দৃশ্য ঝোলানো থাকত, অমরেন্দ্রনাথ বিলিতি পত্রপত্রিকার ছবি দেখে 
দেখে ঠ্যালা সিন, কাটা সিন, বক্স সিন বানিয়েছে, এমনকী উইংস পর্যন্ত ঠেলে সরানো যায় । এক 
একটি অঙ্কের পর নেমে আসে কার্টেন বা যবনিকা । নাচের দৃশ্যে আলোগুলোকে নানা রঙের 
কাগজে মুড়ে তৈরি হয় স্বপ্নের পরিবেশ । 

এতকাল মঞ্চের ওপর আসবাবপত্র দেখলেই বোঝা যেত যে সেগুলো নকল । প্যাকিং বক্সের 
ওপর কাপড় মুড়ে তৈরি হত খাট, আলমারি । অমরেন্দ্রনাথ সেই প্যাকিং বক্সগুলো লাথি মেরে মেরে 
বাইরে ফেলে দিল | চাঁদনিচক থেকে ভাড়া করে আনল আসল সোফা সেট, খাট, টেবিল-চেয়ার, 
নিজের বাড়ি থেকে ছবি আর আয়না এনে ঝুলিয়ে দিল দেয়ালে । একটা জ্যান্ত টিয়া পাখি সমেত 
খাঁচা দুলতে লাগল । একটি সত্যিকারের ঘোড়াও আনা হল । সেই ঘোড়ায় চেপে একটি দৃশ্যে 
অমরেন্দ্রনাথ মঞ্চে প্রবেশ করবে । 

ক্লাসিক থিয়েটারে নাটক দেখতে এসে দর্শকরা প্রথম থেকেই চমৎকৃত হয়ে গেল। বাংলা 
রঙ্গমঞ্চে যে একঘেয়েমির ভাব এসে গিয়েছিল, একটি নবীন যুবক এসে যেন এক ফুঁয়ে তা উড়িয়ে 
দিয়েছে । সব কিছুই প্রাণচাঞ্চল্যে ভরপুর । এখানকার নাটক বারবার দেখা যায় । 

“নল দময়ন্তী” ও “বেল্লিক বাজার দিয়ে উদ্বোধন হল, একই সঙ্গে অমরেন্দ্রনাথ “হ্যামলেট”, 
'রাজা-রানী” ও “আলিবাবা'_র রিহাসলি চালিয়ে যেতে লাগল । এক একটি নাটকের এক এক রকম 
স্বাদ। দর্শকরা ক্লাসিকে আসতে বাধ্য হবে, ক্লাসিকে আসা অভ্যেস হয়ে যাবে । 

গিরিশবাবু যখন 'ম্যাকবেখ নামিয়েছিলেন তখন চরিত্রগুলির মূল নামই রেখেছিলেন । 
সাজ-পোশাকও ছিল বিলিতি ধাঁচের, অর্থাৎ বাঙালি নট-নটীরা সাহেব-মেম সেজেছিল। দর্শকরা 
সেই নাটক নেয়নি, অনেক দিন পর গিরিশবাবু স্বয়ং অভিনয় করতে নেমেছিলেন, তবু তাঁর 
আকর্ষণেও টিকিট বিক্রি হত না। বালক বয়সে অমরেন্দ্রনাথ সেই নাটক দেখতে গিয়ে থলথলে 
চেহারার গিরিশবাবুকে সাহেবসাজা অবস্থায় দেখে হেসে ফেলেছিল । নিজে সে সেই ভুল করবে 
না। হ্যামলেট’ নাটকটি রূপান্তরিত করা হয়েছে ভারতেরই কোনও অঙ্গ রাজ্যের পটভূমিকায়, 
পাত্র-পাত্রীরাও দিশি, নাটকের নাম “হরিরাজ' । মূল নাটকটি অবিকৃতই আছে, শুধু একটি পত্ক্তি, টু 
বী অর নট টু বী, দ্যাট ইজ দা কোয়েশ্চেন,” এর সঠিক বাংলা হয় না, এর অনুবাদ করাও হয়নি । ওই 
পঙ্ক্তিটি অমরেন্দ্রনাথ নিজেই মনে মনে বলে, মুখের অভিব্যক্তিতে ভাবটি ফুটিয়ে তুলতে চায় । 


২২২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


“হরিরাজ'-এর রিহাসলি চলছে টানা, সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত, নারী চরিত্রগুলির অভিনয় 
অমরেন্দ্রনাথের পছন্দ হচ্ছে না। ধনী কন্যাদের মুখে একটা সারল্যের ভাব থাকে, তারা টাকা-পয়সার 
হিসেব বোঝে না, বাস্তবরুক্ষতার সঙ্গে পরিচয় না থাকার ফলে তাদের দৃষ্টি থাকে বিস্ময় ভরা, 
থিয়েটারের গরিব ঘরের মেয়েদের সেই ভাবটি বোঝাই সম্ভব নয়, খুব বড় অভিনেত্রী ছাড়া মুখে সেই 
ভাবটি অন্য কেউ আনতে পারে না । 

এমারান্ডে একটি অভিনেত্রীর মুখে একই সঙ্গে সারল্য ও তেজের ভাব দেখেছিল অমরেন্দ্রনাথ । 
নয়নমণি নামে সেই মেয়েটিকে পেলে কত ভাল হত ! এ্মারাল্ড উঠে গেছে, তাকে পাওয়া স্বাভাবিক 
ছিল, এমারান্ডে সে মাইনে পেত একশো. কুড়ি টাকা । অমরেন্দ্রনাথ তাকে দেড়শো টাকা বেতনের 
প্রস্তাব দিয়েছিল, তবু সে এল না। অর্ধেন্দুশেখর পেছন থেকে কী সব যেন কলকাঠি নেড়ে তাকে 
আটকাচ্ছে। কী চুক্তি আছে অর্ধেন্দুশেখবের সঙ্গে, তাও জানা যাচ্ছে না। যদি কিছু টাকা ক্ষতিপূরণ 
দিতে হয়, তাতেও অমরেন্দ্রনাথ রাজি । 

ক্লাসিকে যোগ দেওয়ার জন্য কত অভিনেতা-অভিনেত্রী লালায়িত, সকাল থেকে উমেদারদের 
ভিড় লেগে থাকে । এখন দ্বারবান দিয়ে তাদের আটকাতে হচ্ছে । আর অমরেন্দ্রনাথ নিজে থেকে 
যাকে চায়, সে-ই এল না! 

দু'দিন বাদে একজন লোক খবর নিয়ে এল, অর্ধেন্দুশেখরের পান্তা পাওয়া গেছে, রামবাগানের এক 
শখের থিয়েটার দলে তিনি অবৈতনিক পরিচালক হয়েছেন, তাঁর এখন এমনই দুর্দশা । তিনি ওই 
নয়নমণির সঙ্গেও দেখা করেছিলেন, কিছু টাকা-পয়সা নিয়েছেন বোধ হয়, মেয়েটিকে চুক্তি থেকে 
মুক্তি দিয়ে গেছেন । গঙ্গামণির কাছ থেকে এ খবর জানা গেছে । 

অমরেন্দ্রনাথ বলল, তা হলে সে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছে না কেন ? 

আশুতোষ বড়াল নামে লোকটি বলল, সেইটাই তো কথা, কারণটি শুনলে আপনি বাবু রাগ 
করবেন ! 

অমরেন্দ্রনাথ ভুরু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, টাকা বেশি চায় ? 

আশুতোষ বলল, না, ও মেয়ের টাকার আহিংকে নেই । কিন্তু নিজে থেকে সে আসবে না। 
আপনাকে আবার গিয়ে বলতে হবে । 

তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অমরেন্দ্রনাথ বলল, ঠিক আছে, যাব | থিয়েটার চালাতে এসেছি, ছেদো 
মান-সম্মানের কথা ভাবলে চলে ? মনে করো, আর্ভিং যাচ্ছে এলেন টেরির কাছে। এক্ষুনি চলো । 

অমরেন্দ্রনাথের নিজস্ব ভৃত্য বৃন্দাবনকে ডাকা হল । সে বাবুর ধুতি বদল করে দেবে। 
অমরেন্দ্রনাথ নিজে ধুতি পরতে পারে না । তাদের পারিবারিক কেতা অনুযায়ী পায়ের জুতো জোড়া 
পর্যন্ত ভৃত্যরা পরিয়ে দেয় । এই সেদিনও অমরেন্দ্রনাথের চুল আঁচড়ে দিতেন তার বউঠান । 

গঙ্গামণির বাড়ির সামনে জুড়িগাড়ি থেকে অমরেন্দ্রনাথ নামতেই অমর দত্ত এসেছে, অমর দত্ত 
এসেছে, বলে একটা শোরগোল পড়ে গেল সেই পল্লীতে । অনেক লোক তাকে দেখার জন্য ছুটে 
এল । এত অল্প সময়ের মধ্যেই যে এমন জনপ্রিয়তা অর্জন করেছে, তা অমরেন্দ্রনাথ নিজেও জানে 
না। ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগল, আহা গো, কী রূপ, রাজপুতুর, রাজ্রপুতুর ! 

গঙ্গামণি একেবারে বিগলিত হয়ে গিয়ে অমরেন্দ্রনাথকে বসাল একটি আরামকেদারায় । আজ 
সকালেই নয়নমণির সঙ্গে তার একচোট ঝগড়া হয়ে গেছে। গঙ্গামণির দৃঢ় ধারণা ছিল যে অমরবাবুর 
মতন অত মানী একজন মানুষ একবার ব্যর্থ হয়ে ফিরে গেছে, সে আর দ্বিতীয়বার আসবে না । 
সত্যিই সে এসেছে ? নয়নমণির এত দেমাক কেন, তার নিজেরই এবার যাওয়া উচিত ছিল না? 
থিয়েটারের ম্যানেজার বা আ্যাক্টর বা রাইটার তো শুধু নয়, মালিক বলে কথা ! মালিককে 
ভয়-ভক্তি-শ্রদ্ধা দেখাতেই হয় । 

দোতলায় নেমে এসে নয়নমণি দু’ হাত জোড় করে অমরেন্দ্রনাথকে নমস্কার জানাল । গঙ্গামণি 
চোখের ইশারায় বোঝাবারও চেষ্টা করল, প্রণাম কর, প্রণাম কর, তবু নয়নমণি তার থেকে বয়েসে 
ছোট এই যুবকটির পায়ে হাত দিয়ে প্রণাম করল না। 

দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২২৩ 


একটা কমলা রঙের শাড়ি পরে আছে নয়নমণি, মাথার চুল সব খোলা, শরীরে কোনও অলঙ্কার 
নেই । সোনার গয়না সে একেবারেই পরে না । অভিনয়ের সময় ছাড়া সে রজ-পমেটম মাখে না 
মুখে । তবু তাব শবীরের গড়নে ঝরে পড়ে লাবণ্য । 

অমরেন্দ্রনাথ মুগ্ধভাবে কয়েক পলক চেয়ে দেখল নয়নমণির রূপ ও ব্যক্তিত্বের বিভা । তারপর 
পাশের কর্মসচিবকে বলল, আপনি সব জিজ্ঞেস করুন । 

আশুতোষ বলল, হ্যা গা বাছা, মুস্তাফি সাহেবের সঙ্গে তোমার কী সব চুক্তি ছিল, তা খারিজ হয়ে 
গেছে বলে আমবা শুনেছি । আমরা কি ভুল শুনেছি ? 

নয়নমণি বলল, না, আপনারা ঠিকই শুনেছেন । 

তা হলে তুমি ফ্রি? ক্লাসিকে যোগ দিতে কোনও বাধা নেই ? 

_ আপনারা যদি চান, যোগ দিতে পারি । 

_ আমরা তোমার সঙ্গে লিখিত-পড়িত চুক্তি করব, তা নিয়ে মামলা-মোকদ্দমার হুজ্জোত হবে না 
তো ? মুস্তাফি সাহেব আবাব ব্যাগড়া দেবেন না ? ওনার সঙ্গে যে চুক্তিখানা ছিল, সেটা ছেঁড়া হয়ে 
গেছে? 

লিখিত কোনও চুক্তি ছিল না । 

-_-বেশ বেশ । বেতনের কথাটা তো আগেই জানানো হয়েছে । মাস মাস দেড়শো টাকা পাবে । 
গাড়ি এসে তোমায় নিযে যাবে, পৌছে দেবে তো বটেই । মাঝে মাঝে হোল নাইট রিহাসলি চলবে, 
অমরবাবুর প্রত্যেকটি কথা মানতে হবে | 

এই সব কথা চলার সময় নিঃশব্দে বসে পা দোলাতে লাগল অমরেন্দ্রনাথ । ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে 
দেখছে গঙ্গামণির ঘবখানি | গঙ্গামণির বিভিন্ন বয়েসের বাঁধানো ফটোশ্রাফ ঝুলছে দেওয়ালে । 
অমরেন্দ্রনাথ গঙ্গামণিকে মঞ্চে কখনও দেখেনি । 

চুক্তিপত্রে স্বাক্ষর হবার পর আশুতোষ বডাল দু’ হাত ঘষে পরিতৃপ্তির সঙ্গে বলল, যাক, সব 
পাকাপাকি হয়ে গেল, এখন আর কেউ তেগ্ডাই-ম্যাণ্ডাই করতে পারবে না। কাল থেকেই কাজ 
শুরু । 

এবাবে অমরেন্দ্রনাথ নযনমণিব চোখে চোখ রেখে হঠাৎ জিজ্ঞেস করল, নয়নমণি, তুমি আমাকে 
এখানে দু'বার আসতে বাধ্য করালে, নিজে যাওনি কেন আমার কাছে ? তোমার চেয়ে আমার সময়ের 
দাম বেশি নয় ? 

নয়নমণি বলল, আপনার কাছে আমি যাইনি ... লজ্জা করছিল ! 

অমরেন্দ্রনাথ বলল, লজ্জা ? তুমি থিয়েটার করতে এসেছ, এর মধ্যে লজ্জার আবার স্থান 
কোথায় ? 

নয়নমণি বলল, প্রথমবারে আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম । পরে ভেবেছি, নিশ্চয়ই আপনি রেগে 
আছেন । তাই ঠিক করেছিলাম, থিয়েটার না হয় আর না-ই হবে, তবু নিজে থেকে অমর দত্তর 
সামনে গিয়ে আমি আব দাঁড়াতে পারব না । 

অমবেন্দ্রনাথ বলল, হু, বুঝলুম । এর মধ্যে তুমি অন্য কোনও থিয়েটারে যোগ দেবার চেষ্টাও 
করোনি ? 

_না। 

কেন ? 

কেন ? ঠিক জানি না, এমনিই, ইচ্ছে হয়নি ! 

__-তোমার বয়েস কত ? : 

_ সাতাশে পা দিয়েছি । 

গঙ্গামণি সঙ্গে সঙ্গে বলে উঠল, না, না, ওর বয়েস তেইশ ... ও কিছু জানে না। 

নয়নমণি ঠোঁট টিপে হেসে বলল, সে কী গো দিদি, আমি নিজের বয়েস জানব না ? এই বৈশাখে 
আমার ছাবিবশ পূর্ণ হয়ে গেছে । 


২২৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অমরেন্দ্রনাথ উত্তেজিতভাবে বলল, না, না, তোমার সাতাশ' হলে তো চলবে না। তোমার বয়েস 
একুশ । আমি বিজ্ঞাপনেৰ হ্যান্ডবিলে লিখব “ষোড়শী রূপসী নাযিকা’ । 

নযনমণিব হাসি এবাব সাবা মুখে ছড়িয়ে গেল । সে আস্তে আস্তে মাথা নেড়ে বলল, তবে তো 
আমায দিয়ে চলবে না । অত কমবয়েসী মেয়ের রোলে আমাকে মানাবে কেন ! 

গঙ্গামণি বলে উঠল, হ্যা, হ্যা, মানাবে, মানাবে । ভাল করে রূপটান দিলে কে বুঝবে যে ওর 
অমবেন্্রনাথ তাকে থামিয়ে দিযে বলল, সে আমবা বুঝব । শোনো নয়নমণি, কেউ যদি জিজ্ঞেস 
কবে, তুমি বলবে তোমার বযেস একুশ | 

নযনমণি বলল, ওমা, তা কি হয ৷ সাতাশ বছরের মেয়েব বযেস একুশ বললে লোকে বিশ্বাস 
কববে কেন ? আমি মিথ্যে কথাই বা বলব কা করে ? 

অমবেন্দ্রনাথ ধমকেব সুবে বলল, আমার যে হিরোইন হবে, তার বয়েস কি আমার চেয়ে বেশি 
হাতে পাবে ৮ দর্শকবা মানবে কেন £ আমাব বয়েস আমি বাড়িয়ে বলব চব্বিশ, তোমাকে একুশ 
থাকতেই হবে ৷ 

আশুতোষ বলল, আ হা-হা, অত কথাব দরকার কী ? উর্বশী, মেনকা, রস্তাদেব কি বয়েস বাড়ে ? 
থিযেটাবেব মেয়েদের ওহ একই ব্যাপার । এমন মেক-আণা দেবে, ছাব্বিশকে ষোলো করা কিছুই 
না। বযেসেব কথা আদৌ তোলারই কোনও প্রয়োজন নেই । তা হলে এই ঠিক রইল । কাল বেলা 
এগাবোটায গাড়ি আসবে, সাবা দিন রিহাসলি । 

নযনমণি তবু বলল, ভাল কবে ভেবে দেখুন, আমাকে দিয়ে চলবে কি না। আরও তো কত 
মেযে আছে । আমার বয়েস কিন্তু সতা সাতাশ । এখনও যদি চুক্তি ক্যানসেল করতে চান, আমি 
রাজি আছি । 

অমবেন্দ্রনাথ উঠে দাঁডিয়ে বলল, কী বললে, ক্যানসেল £ মানাবে কি মানাবে না সেটা আমি 
বুঝব ৷ ক্লাসিকেব সঙ্গে কাকব চুক্তিব খেলাপ হতে পাবে না। মাসের পর মাস ঠিক মাইনে পেয়ে 
যাবে । কাল ঠিক বেলা এগাবোটা । 

তাবপব গঙ্গামণিব দিকে ফিবে বলল, তোমার বাড়িতে এই নিয়ে দু'বার এলুম, তুমি একবারও কিছু 
খেতে দিলে না তো? হিন্দুব বাড়িতে অতিথি অভার্থনার রীতি নেই ? 

ণঙ্গামণি দাকণ লজ্জা পেযে, জিভ কেটে বলল, ও মা, সে কী কথা ! আমি কোথা যাব গো! 
আপনি কত মানী বংশেব লোক, বড় মানুষের ব্যাটা, আমাদের মতন হতভাগির বাড়িতে পারের ধুলো 
যেছেন, এই কত ভাগি । আমাদের হাতেব ছোঁয়া খাবেন কি না 

অমবেন্দ্রনাথ খপ করে গঙ্গামণির একখানা হাত ধরে বলল, হাতের ছোঁয়ায় কি সন্দেশ-রসগোল্লার 
স্বাদ পাল্টে যায নাকি ? আমবা থিয়েটারের লোক, আমাদের আবার জাত-পাত কী ? থিয়েটারের 
লোক সবাই এক জাত । তা বলে এখন বাজারের খাবার আনতে পাঠিয়ো না। একদিন নিজের 
হাতে কিছু বানিষে খাওযাবে । 

গঙ্গামণি বলল, আমাদের নযন খুব ভাল রান্না করে । কই মাছ রাঁধে, দু'পিঠ দু'রকম । 

সে কথা না শুনে অমরেন্দ্রনাথ এগিয়ে গেল দেওয়ালের দিকে । কোনও এক নাটকের দৃশ্যের 
ফটোগ্রাফেব সামনে দাঁডাল | দুটি তরুণী হাত ধরাধরি করে নাচছে । 

গঙ্গামণি ডান দিকের তরুণীটির দিকে আঙুল তুলে বলল, এইটে আমি । এখন কেউ চিনতেই 
পারবে না । আমিও যে এককালে ফিনফিনে রোগা ছিলুম, তা কেউ বিশ্বাসই করে না। আর এ 
পাশের জন বিনোদিনী ৷ বিশ্বমঙ্গল পালা-_ 

অমরেন্দ্রনাথ বলল, ও, এই-ই বিনোদিনী ! নামই শুনেছি, কখনও আযাকটিং দেখিনি । সে স্টেজ 
ছেড়ে দিল কেন £ 

গঙ্গামণি বলল, কী জানি, শ্বেতি না কুষ্ঠ কী যেন হয়েছে শুনেছি। বাড়ি থেকেই আর বেরুতে 


চায় না। 
২২৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অমরেন্দ্রনাথ বলল, না, না, সে রকম কিছু নয় । গিরিশবাবুর সঙ্গে কী সব মান-অভিমান হয়েছিল 
... কেমন অভিনয় করত সে? 

গঙ্গামণি বলল, তা বাবু মানতেই হবে, আকটিং-এ তার দাপট ছিল । নাচে-গানে সমতুল, ইচ্ছে 
করলেই ঝরঝর করে চক্ষু দিয়ে জল গড়াত । 

অমরেন্দ্রনাথ ঘুরে দাঁড়িয়ে নয়নমণির দিকে চেয়ে বলল, ওকে তো আমি এমারান্ডে নাচতে-গাইতে 
দেখেছি । কী গো, তুমি বিনোদিনীকে ছাড়িয়ে যেতে পারবেনা? 


লে 


৩১ 


এসেছ পাষাণী ! দয়া হয়েছে কি মনে ? 
হল সারা সংসারের যত কাজ ছিল ? 
মনে কি পড়িল তবে অধীন এ জনে 
সংসারের সব শেষে ? জান না কি, প্রিয়ে, 
প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য-_ 
সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর ! 
এরপর রানি সুমিত্রার সংলাপ । এর আগের ক'দিন রিহাসলে বই দেখে পার্ট হচ্ছিল, আজ মুখস্থ 
বলা হবে, রাজা বিক্রমদেবের কথা শেষ হতে না হতেই রানি শুরু করবে । কিন্তু নয়নমণি চুপ করে 
রইল । 
যেদিন থিয়েটারে শো থাকে না, সেদিন রঙ্গমঞ্জেই রিহাসলি হয় । অমরেন্দ্রনাথ হাঁটাচলা, 
অঙ্গভঙ্গির ওপর বেশি গুরুত্ব দেয়। কাঠের পুতুলের মতন এক জায়গায় দাঁড়িয়ে পার্ট বলে যাওয়া 
তার ঘোর অপছন্দ । প্রথম রিহাসালি, থেকেই প্রত্যেক অভিনেতাকে মুভমেন্ট শেখানো হয় । 
অমরেন্দ্রনাথ নজে মদ্যপান করে না, রিহাসালের সময় কেউ মদ ছুঁতে পারবে না, এই রকম 
কঠোর নির্দেশ দেওয়া আছে। কোনও রকম উটকো মন্তব্য, গল্প-গুজব নিষিদ্ধ । প্রত্যেককে 
আগাগোড়া উপস্থিত থাকতে হবে, কোনও দৃশ্যে পার্ট নেই বলে আড়ালে যাওয়া চলবে না। বঙ্গ 
সন্তানের পক্ষে বেশিক্ষণ মুখ বুজে থাক! খুবই কষ্টকর, রিহাসলের মধ্যে অবাস্তর কথা বলার অপরাধে 
দু'জনকে এর মধ্যেই তাড়িয়ে দেওয়া হয়েছে । 
অমরেন্দ্রনাথের চেয়ে প্রায় আর সকলেরই বয়েস বেশি । তবু তার ব্যক্তিত্বের প্রতাপে সবাই তটস্থ 
হয়ে থাকে । 
বিভিন্ন নাটকে সে বিভিন্ন বয়েসী ভূমিকা নেয়, সব রকম পার্টেই সে তার অভিনশ্ব-প্রতিভা 
দেখাতে চায় । হ্যামলেট বা “হরিরাজ' নাটকে সে তরুণ নায়ক, “রাজা-রানী” নাটকে সে প্রৌঢ় 
রাজা । সব নাটকেই নয়নমণি তার বিপরীত ভূমিকায় । 
ঠিক সময় পার্ট শুরু না করায় অমরেন্দ্রনাথ উচ্চকণ্ঠে বলল, কী হল, নয়নের পার্ট মুখস্থ হয়নি ? 
নয়নমণি রাজার সংলাপের মাঝখানে প্রবেশ করে দাঁড়িয়ে আছে, সে বলল, আপনার কিউ ঠিক 
হয়নি ! | 
অমরেন্দ্রনাথ ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কিউ ঠিক হয়নি মানে ? আমার মুখস্থ কখনও ভুল হয় 
না। 
নয়নমণি বলল, মুখস্থ ঠিকই আছে। কিন্তু শেষ দুটি লাইন উল্টে গেছে । “প্রেম এই হৃদয়ের 
স্বাধীন কর্তব্য, এই লাইনটা শেষে হবে । আপনি “প্রেম গুরুতর দিয়ে শেষ করলেন, কিন্তু 


২২৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


‘কর্তব্য-তে আমার কিউ । 
অমরেন্দ্রনাথ বললেন, হতেই পারে না । প্রম্পটার ! 
একটু পেছনে দাঁড়ানো প্রম্পটার ভয়ে কাঁপছে । নয়নমণি ঠিকই ভুল ধরিয়ে দিয়েছে, কিন্তু সে 
কথা শুনলে অমরেন্দ্রনাথ চটে যাবে । সে বলল, “প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য, আপনি এখানেই 
তো শেষ করলেন । এটা স্পষ্ট মিথ্যে কথা, অন্য সকলেই বুঝল, কেউ প্রতিবাদ জানাল না । 
অমরেন্দ্রনাথ নয়নমণিকে ধমক দিয়ে বলল, তুমি মন দিয়ে শোনোনি । অন্য কিছু ভাবছিলে ? 
নয়নমণি কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা হলে আমারই ভুল 
হয়েছে । আপনি আর একবার বলবেন ? 
এবার অমরেন্দ্রনাথ শেম করতেই নয়নমণি ধরল : 
হায়, ধিক মোরে ! কেমনে বোঝাব, নাথ 
তোমারে যে ছেড়ে যাই সে তোমারি প্রেমে । 
মহাবাজ, অধিনীর শোনো নিবেদন-_ 
এ রাজ্যের প্রজার জননী আমি । প্রভু, 
পারি নে শুনিতে আর কাতর অভাগা 
সন্তানের করুণ ক্রন্দন । রক্ষা করো 
পীড়িত প্রজারে-_ 
অমরেন্দ্রনাথ চেঁচিয়ে উঠল, পীরিত নয়, পীরিত নয়, পীড়িত। বাঙাল মুলুক থেকে এসেছ 
নাকি ! ডু, ড় স্পষ্ট উচ্চারণ করবে ! তুমি আগে যাদের কাছ থেকে শিখেছ, তারা তোমাকে র আর 
ড-এর উচ্চাবণ ঠিকমতন শেখায়নি ? 
নয়নমণি বলল, আমি বাঙাল দেশে কোনও দিন যাইনি । তবু চেষ্টা করব, এর পর আর ভুল হবে 
না। 
টানা দু’ ঘণ্টা মহডার পব মধ্যাহ্নভোজের বিরতি । 
অমরেন্দ্রনাথ নিজেব ঘরে নয়নমণিকে ডেকে পাঠাল । একটা চেয়ারে বসার ইঙ্গিত করে জিজ্ঞেস 
করল, তুমি তখন কেন বললে, আমি কিউ দিতে ভুল করেছি ? ম্যানেজারের মুখে মুখে কথা বলতে 
তোমাকে কে শিখিয়েছে ? 
নয়নমণি উত্তর না দিযে হাসল । 
অমরেন্দ্রনাথ আরও উত্তপ্ত হয়ে বলল, আমার কথার উত্তর না দিয়ে হাসছ যে? 
নয়নমণি বলল, সে জন্য আজই বরখাস্ত হব নাকি ? আমি এর আগে দু'ঁতিনটি থিয়েটারে কাজ 
করেছি । কখনও এ রকম ভয়ে ভয়ে থাকতে হয়নি । এখানে সবাই ভাবে, যে-কোনও দিনই বুঝি 
বরখাস্ত হয়ে যেতে পারে ! 
অমরেন্দ্রনাথ বলল, ভয় পেলে বুঝি মানুষ হাসে ? তোমার ব্যবহারে তো ভয়ের কোনও লক্ষণ 
নেই । 
নয়নমণি বলল, আমি গিরিশবাবু অর্ধেন্দুশেখরের অধীনে পার্ট শিখেছি । তাঁরা নমস্য ও মহা 
শ্রদ্ধেয় । তাঁদের খুব ভয় পেতাম । কিন্তু আপনার সামনে দাঁড়ালে ... আমি কিছুতেই ভুলতে পারি 
না যে আপনি আমার চেয়ে বয়েসে ছোট | তাই ভয় লাগে না। 
অমরেন্দ্রনাথ বলল, বয়েসে ছোট হলেই বুঝি গুণে কম হয় ? বুড়ো দামড়াদের মধ্যে কি বহু 
নিবোধ নেই ? 
নয়নমণি বলল, আপনার অবশ্যই অনেক গুণ আছে। দর্শকরা কি এমনি এমনি আপনাকে 
ভালবাসছে ! কিন্ত আপনার অহং বড় বেশি । নিজের ভুল স্বীকার করাটাও মহতের লক্ষণ । 
অমরেন্দ্রনাথ বলল, তবু বলবে, আমি ভুল করেছি ? প্রম্পটারের কথা শুনলে না ? 
-_-সে আপনার ভয়ে সত্যি কথাটা বলেনি । 
তা হলে একমাত্র তোমার কথাটাই মানতে হবে ? রিহাসাঁলের সময় কোনও রকম বাদ-প্রতিবাদ 


২২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আমি সহ্য করব না । ফেব যদি কোনও দিন শুনি. 

তা হলে আজই আমি বাড়ি চলে যাই ? 

বাড়ি যাবে মানে ? তোমাকে আম চুক্তি দিয়ে বেঁধে রেখেছি, জানো না ? অর্ধেন্দুশেখবের কাছ 
থেকে তুমি মুক্তি পেয়েছ, আমার কাছ থেকে অত সহজে নিষ্কৃতি নেই । 

__-অমববাবু, মান্ষেব মনকে কি কোনও চুক্তি দিয়েই বেঁধে রাখা যায ? আমি তো নিছক টাকা 
রোজগাবেব জন্য থিযেটাবে আসিনি । অভিনয় ভাল লাগে বলে এসেছি । অভিনযে যদি মন না 
লাগে, সব সময আপনাব ভয়ে ভয়ে থাকতে হয়, তা হলে নাটক জমবে কেন ? সবাইকেই আপনি 
দাবডে ভয় পাইযে বাখছেন । মহেন্দ্র বসুর মতন অত বড় একজন পাকা অভিনেতাকেও আপনি 
ধমকেছেন | 

_নযনমণি, আমিও থিযেটাব খুলেছি নাটক ভালবেসে । নিছক টাকা বোজগারের জন্য নয় । 
আমি নতৃন ধবনেব আকটিং দেখাতে চাই, তা সকলে মানবে না ? তা হলে যে জগাখিচুডি হবে । 

--কিস্তু আপনি কিউ দিতে ভুল কবলে অন্যদের অসুবিধে হবে না £ 

--এখনও বলছ, আমি ভুল বলেছি ? আচ্ছা ঠিক আছে, ধবো, পাবলিকের সামনে শো কবাব 
সময এবকম একটা ভুলই হযে গেল, তখন তুমি সামলাবে না ? 

তখন অবশ্যই সামলাব । সেটা তো প্রত্যেকের দায়িত্ব । কিন্তু সে বকম ভুল যাতে না হয, 
সেই জন্যই তো বিহাসালে সাবধান হওয়া দরকার । অভিনয় যাতে সার্থক হয, তা আমবা সবাই 
চাই । আব একটা কথা বলব ? আপনি আমার র আব ড-এব ভুল ধরলেন, কোনও দিন আমাকে 
কেউ এমন কথা বলেনি । আপনিই বরং হৃদষ-কে বিদয় উচ্চাবণ কবেন | থিয়েটাবে প্রত্যেকটি শব্দ 
ঠিকঠিক উচ্চাবণ করাই তো উচিত | 

-_আমি হদঘকে বিদয বলি ? কক্ষনও না ৷ তোমার এত সাহস. 

__না, না, সাহস নয । অধীনাব অপবাধ হযেছে । তবে কি আজই ববখাস্ত ? 

_-কোথায যাবে তুমি, চুলের মুঠি ধরে তোমায় বেঁধে বাখব । 

নযনমণি আবাব হেসে ফেলল | মুখে আঁচল চাপা দিযে বলল, অন্য কেউ এমন কথা বললে 
ভয়ে কাঁপতৃম | কিন্তু আপনাব কথা শুনে ভয় লাগে না। 

অমরেন্দ্রনাথ এমনই রাগে ছটফট কবতে লাগল যেন নয়নমণিকে শাবীরিক আঘাত করে সে বশে 
আনতে চায় । টেবিলেব ওপর একটাঁ কাচের পেপার ওযেট সে মুঠোয় চেপে ধবল | এখানে আব 
কেউ তাব নির্দেশ অবহেলা কবতে সাহস পায না, শুধু এই বমণীটি তাব কর্তৃত্ব অস্বীকার কবে 
চলেছে। 

আর কোনও কথা খুঁজে না পেয়ে সে গবম কণ্ঠস্বরে বলল, যাও, ভাল করে পাট মুখস্থ কবো । 
ফেব যদি ভুল হয়__ 

পরপর তিনটি নাটকেব রিহাসলি চলেছে, সকলেই স্বীকাব করে যে নয়নমণিব স্মৃতিশক্তি সবচেে 
ভাল । কোনও সংলাপই সে ভোলে না কিংবা জোড়াতালি দেয় না। “আলিবাবা'-তে সে মজিনার 
ভূমিকায় নাচ ও গান এমনই জমিয়ে তুলল যে কলা-কুশলীরাও নিজেদের কাজ ফেলে বিহাসলি 
দেখার জন্য ভিড় জমায়, তাদের ছুটি হলেও বাড়ি যেতে চায় না। 

পুরনো যাবা এমাবান্ডে নয়নমণির সঙ্গে কাজ করেছে, তারা নয়নমণিব চবিত্রে অনেকখানি 
পরিবর্তন লক্ষ করে বিস্মিত হয় । আগে ছিল সে লাজুক ও নিভতচারিণী, মঞ্চে অভিনয়ের সময় 
ছাড়া অন্য সময় কারুর সঙ্গে কথাই বলত না প্রায় । পরিচালকের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 
চলত । এখন তার ব্যবহার অনেক সাবলীল, কেউ কিছু জিজ্ঞেস করলে হাসিমুখে উত্তর দেয়, মালিক 
ও নির্দেশক অমরেন্দ্রনাথের সঙ্গে তর্ক করে । 

অবশ্য সকলেই মনে মনে স্বীকার করে, অন্য নাটকগুলি পুরুষপ্রধান, স্ত্রী চরিত্রগুলিতে বিশেষ 
কিছু অভিনয়-ক্ষমতা দেখাবার সুযোগ নেই, কিন্তু “আলিবাবা'-তে নয়নমণি একাই চুম্বকের মতন 
হাজার হাজার দর্শক টেনে আনবে । 


২২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিছুদিন পরেই আবার নযনমণির সঙ্গে অমরেন্দ্রনাথের খটাখটি লেগে গেল । 

থিযেটাবের জন্য অমরেন্দ্রনাথ দুটি জুড়িগাড়ি কিনেছে। তার একটিতে চারজন প্রধান 
অভিনেত্রীকে আনা-পৌছনো-হয | অমবেন্ত্রনাথের আদেশ, পথে যাওয়া-আসার সময় সেই গাড়ির 
দবজা বন্ধ থাকবে, জানলা থাকবে ঢাকা, মাঝপথে দোকানপাটে কেউ নামতে পারবে না, রাস্তার 
লোক যাতে বুঝতেই না পারে যে সেই গাডির যাত্রী কারা । 

একদিন অমবেন্দ্রনাথ নাটাশালাব হাতায় বসে চা খাচ্ছে, দেখল অভিনেত্রীদের নিয়ে একটি গাড়ি 
গেট দিয়ে ঢুকছে চত্ববে, সে গাড়িব দরজা খোলা, ভেতবে শোনা যাচ্ছে ঝনরি জলের মতন রমণীদের 
ছলোচ্ছল হাসিব শব্দ । 

বিবক্তিতে অমবেন্দ্রন।থেব ভূক বক্র হয়ে গেল । একটু পরে নিজের ঘরে বসে সে কোচোয়ানকে 
ডেকে পাঠাল । সে সেলাম কবে দাঁড়াতেই অমরেন্দ্রনাথ তার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, 
বহমত, ভুমি যা মাইনে পাও, এ মাসে তার অর্ধেক পাবে । প্রথম অপরাধের জন্য এই শাস্তি । ফের 
যদি কোনও দিন গাডিব দবজা খোলা দেখি, একেবারে দূর করে দেব ! 

বহমত হাউ হাউ কবে বলে উঠল, আমার কোনও দোষ নেই হুজুর, আমি বারবার বলেছি, কিন্তু 
একটা দিদি কলুটোলায চুডিব দোকানে গাড়ি থামিয়ে নামল । 

অমনেক্্নাথ বলল, গাড়ি থামাল মানে ? গাড়ি কে চালায় ? 

বহমত বলল, দবজা খুলে দিদি বলল, রোকো, রোকো, তখন আমি কী করি ? 

কোন দিদি ? 

--ওই যে মর্জিনাদিদি । তাব সঙ্গে আর দুটো দিদিও নামল | দিদিদেব হুকুম মানব না, এমন 
কথা তো আপনি বলেননি হুজুব ! 

ণহমতকে বিদা করে অমবেন্দ্রনাথ উত্তেজিতভাবে পায়চারি করতে লাগল । বাল্যকাল থেকেই 
(স জেদি । তাব পবিবাবেব লোকেবা বাববাব তার অনেক জেদ মানতে বাধ্য হয়েছে, আর এখানে, 
এই থিষেট|বেব সবাই তাব বেতনভুক কর্মচারী, তারা তার নির্দেশের অবাধ্য হবে ? যে-কোনও 
উপায়ে ওই নযনমণি নামেব মেয়েটিকে শায়েস্তা করতে হবে । না হলে ওর দেখাদেখি অন্যরাও 
মাথায চড়ে বসবে । 
_ কিন্তু মুশকিল হচ্ছে এই যে, নযনমণিকে যে তাড়িয়ে দেবার ভয় দেখানো যায় না। যে-কোনও 
মুহুর্তে ও চলে যেতে বাজি | টাকা-পয়সা গ্রাহ্য করে না । ধমক দিলে হাসে । ও কি ভাবে, ওকে 
বাদ দিযে ক্লাসিক থিয়েটাব চলবে না ? তারাসুন্দরী নামে মেয়েটিও দুদাস্তি অভিনয় করে, শুধু গানের 
গলাটা তেমন সুবেলা নয, আবও কিছু তালিম দিয়ে ওই তারাসুন্দরীকেই নয়নমণির ওপরে তুলতে 
হবে। | 

কিগ্ত অপেক্ষা কবাবও ধৈর্য নেই অমবেন্দ্রনাথেব । নয়নমণির সঙ্গে আজ কুসুমকুমারী ও 
সবোজিনা ছিল, তিন জনেরই ডাক পড়ল একটু বাদে । 

ঘবে তিন-চাবটি চেযাব আছে, তবু ওদের বসতে বলল না অমরেন্দ্রনাথ । গলার আওয়াজে সমস্ত 
বাক্তিত্ব এনে সে বলল, অ’ স কলুটোলায় মাঝপথে গাড়ি থামিয়ে তোমরা নেমেছিলে কেন ? 

অনাবা অমবেন্দ্রনাথের সামনে কথা বলতে সাহস পায় না, আড়ালে তারা অমরেন্দ্রনাথের নাম 
দিযেছে ধানিলঙ্কা, তারা কনুই দিয়ে ঠেলল নযনমণিকে । 

নযনমণি বলল, ওখানে একটা বড় চুড়ির দোকান আছে । কত রকম বেলোয়াড়ি চুড়ি, পুঁতির 
মালা, গালাব বালা । আলিবাবা নাটকের ড্রেসের সঙ্গে ওগুলো খুব ভাল যাবে । তাই কিনে 
আনলাম | 

অমরেন্দ্রনাথ বলল, চড়ি কেনার দরকার, তা বড়ালবাবুকে বললে না কেন? আমাদের 
প্রোডাকশান থেকে কিনে আনত । 

নয়নমণি বলল, পুরুষ মানুষে আবার চুড়ি পছন্দ করতে জানে নাকি ? কোন রঙের সঙ্গে কোন রং 
মানায়, তাই-ই বোঝে না । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২২৯ 


__ড্রেসারদের চেয়েও তুমি ভাল বোঝো £ তোমাকে অত রং নিয়ে মাথা ঘামাতে কে বলেছে? 
মাঝপথে গাড়ি থামিয়ে কোথাও নামতে আমি নিষেধ করেছি না ? গাড়ির দরজাই বা কেন খুলে 
রেখেছিলে ? 

__দরজা বন্ধ রাখলে হাঁসফাঁস করতে হয় । এত গরম পড়েছে । 

_-যেতে-আসতে কতক্ষণ লাগে ? এইটুকু গরম সহ্য করতে হবে । মোট কথা দরজা খোলা রাখা 
চলবে না । মাঝপথে কোথাও নামার কথা কোচোয়ানকে কক্ষণও বলবে না। 

--আমরা কি বেনে বাড়ির বউ নাকি ? 

--চোপ ! আবার হাসছ, তোমার এত সাহস ! যা বললাম, তা অক্ষরে অক্ষরে মেনে চলতে 
হবে। যাও ! 

__এসব কথা চুক্তিতে লেখা ছিল নাকি ? 

_-সব কথা লেখার দরকার হয় না । থিয়েটারের স্বার্থেই এটা করতে হবে ! 

_-একটু বুঝিয়ে বলুন না, অমরবাবু । এতে থিয়েটারের কী স্বার্থ রক্ষা হবে ? 

_আমি চাই না, স্টেজে ছাড়া আর কোথাও রাস্তার পাঁচপেঁচি লোকেরা তোমাদের দেখুক । 
থিয়েটারের সময় মেক-আপ দিয়ে তোমাদের চেহারা সব বদলে যায় । লোকে টিকিট কেটে 
তোমাদের দেখতে আসে । পথেঘাটে তোমাদের মেক-আপ ছাড়া খেঁদিপেঁচি মুখ যদি লোকে দেখে 
ফেলে, তা হলে তারা বলবে, ও হরি, এই, এ যে আমাদের ঘরের বউ-ঝিদের মতনই ! এদের জন্য 
শুধুমুদু পয়সা ওড়াতে যাব কেন ? তোমাদের নিয়ে কেউ আর স্বপ্ন দেখবে না। 

_-লোকে কি শুধু চেহারা দেখতে আসে, না অভিনয় দেখতে আসে ? আপনিও তো নাটকের 
হিরো, আপনি কি সব সময় মেক-আপ দিয়ে রাস্তায় ঘোরেন ? 

__পুরুষ মানুষ আর মেয়েমানুষের কথা এক হল ? নয়ন, তর্ক করবে না ! থিয়েটারের গাড়িতে 
দরজা বন্ধ করে আসতে হবে, এই আমার ফাইনাল কথা ! 

নয়নমণি অন্য দুজনের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কী রে, তোরা রাজি আছিস ? 

কুসুমকুমারী ও সরোজিনী ফ্যাকাসে মুখে চুপ করে রইল । 

নয়নমণি বলল, আমরা কি গুড়ের নাগরি ? বন্ধ গাড়িতে অন্ধকারের মধ্যে বসে থাকতে আমার দম 
বন্ধ হয়ে আসে । আমার থিয়েটারের গাড়ি দরকার নেই । আমি ভাড়া গাড়িতে আসব, কেমন ? 
এইটুকু আমাকে ছাড় দিন । 

অমরেন্দ্রনাথ আবার কিছু-বলতে যেতেই নয়নমণি বলল, লোকেরা এখনও আমাদের থিয়েটারের 
মেয়ে বলে চিনতে পারে না । খেঁদি-পেঁচি বলে কেউ তাকিয়েও দেখে না। 

এর দু'দিন বাদে নয়নমণি বেলা এগারোটার সময় রিহাসলে এসে দেখল, মঞ্চের সব আলো 
জ্বেলে দেওয়া হয়েছে, এক কোণে একটি সিংহাসনের মতন চেয়ারে একজন অত্যন্ত রূপবান, অচেনা 
ব্যক্তি বসে আছে। অতি দামি কৌঁচানো ধুতি পরা, পায়ে মখমলের লপেটা, গায়ে ফিনফিনে সাদা 
কাপড়ের পিরান, গালে কালো দাড়ি, ঘাড় পর্যন্ত এলানো ঘন চুলের বাবরি, দীঘল দুটি চক্ষু, বয়েস 
হবে ছত্রিশ-সাইত্রিশ । এমন সুদর্শন পুরুষ আগে কখনও দেখেনি নয়নমণি । প্রথমেই তার মনে হা, 
নতুন কোনও নায়ক এল নাকি ? বাংলার কোনও রঙ্গমঞ্চেই এমন দীর্ঘকায়, স্বাস্থ্যবান, সুপুরুষ নায়ক 
নেই। 

রিহাসলি এখনও শুরু হয়নি, অমরেন্দ্রনাথ খুব খাতির করে কথা বলছে সেই ব্যক্তিটির সঙ্গে । 
অহংকারী, উগ্র স্বভাব অমরেন্দ্রনাথের মুখে এমন গদ্গদ ভাব দেখা যায়নি আগে । 

নয়নমণি কুসুমকুমারীকে জিজ্ঞেস করল, ইনি কে ? 

কুসুমকুমারী ঠিক জানে না, সে বলল, শুনছি তো আজ খে পালাটার মহলা হবে, ইনি সেই 
পালাটা লিখেছেন । মহলা দেখতে এসেছেন । 

শুনে নয়নমণি বিস্মিত হল । বাংলার প্রতিটি মঞ্চেই গিরিশবাবুর লেখা নাটকের অভিনয় হয় । 
নাট্যকার হিসেবে একমাত্র তাঁরই সম্মান আছে । আর যারা খুচরো-খাচরা নাটক লেখে, তারা বিশেষ 


২৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাত্তা পায় না । তাদের নাটকের যে-কোনও অংশ যখন-তখন বদলানো হয় । 
নয়নমণি অন্যদের কাছ থেকে ক্রমশ জানতে পারল, এই নাট্যকারকে যে এত খাতির করা হচ্ছে, 
তার মূল কারণ, এঁর বংশগবিমা । ইনি জোড়াসীকোর ঠাকুরবাড়ির সন্তান, এঁর নাম রবীন্দ্রবাবু । 
‘রাজা ও রানী” নাটকের রিহাসলি দেখে সন্তুষ্ট হলে তবেই ইনি মঞ্চস্থ করার অনুমতি দেবেন । শুধু 
নাট্যকার নন, ইনি একজন ভাল গায়ক এবং শখের অভিনেতা হিসেবেও সুনাম আছে । নয়নমণির 
মনে হল, ইস এই অপরূপ মানুষটির সঙ্গে যদি একবার এক মঞ্চে অভিনয় করার সুযোগ পেতাম ! 
এঁর দিকে তাকালেই মনে হয়, ইনি সকলের চেয়ে আলাদা । 
একটু পরেই রিহাসলি শুরু হল । 
অন্য দিন সবাই পার্ট বলে হলেব শুন্য চেয়ারগুলির দিকে চেয়ে। আজ রিহাসলি হচ্ছে 
রবীন্দ্রবাবুর দিকে ফিরে । কেন যেন, অনেকেই আজ বেশি ভুল করতে লাগল । এমনকী 
অমরেন্দ্রনাথের পর্যন্ত সংলাপে শব্দ বাদ যাচ্ছে । সকলেরই যেন স্নায়ু চঞ্চল । রবীন্দ্রবাবু অবশ্য 
মাঝপথে কারুকেই বাধা দিচ্ছেন না, কোনও মন্তব্য করছেন না, সহাস্য মুখে তাকিয়ে শুনছেন । 
নয়নমণি প্রতিদিনই রিহাসলি শুরু করার আগে একটুক্ষণ নিরালায় বসে তার ঘরের শ্রীকৃষ্ণ 
মুর্তিটির রূপ মনে এনে চক্ষু বুজে ধ্যান করে । তাতেই তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস দৃঢ় হয়, 
স্মৃতিতে কোনও কুয়াশা হয় না। 
এক সমযে অমরেন্দ্রনাথ জিজ্ঞেস করল, রবীন্দ্রবাবু, কেমন লাগছে, ঠিক হচ্ছে কি? 
রবি এতক্ষণ স্থির হয়ে বসে ছিলেন, এবার একটু নড়েচড়ে উঠলেন । প্রশ্ন করা না হলে নিজে 
থেকে কিছু বলবেন না, এটাই বোধ হয় তাঁদের পরিবারের কেতা । 
তিনি বললেন, এই নাটক কিছুটা গদ্যে লেখা, কিছুটা কবিতায় । গদ্যাংশ ভারী চমৎকার হচ্ছে, 
খুবই স্বাভাবিক, কিন্তু কবিতার সংলাপে মাঝে মাঝে বোধ হয় ছন্দের ঝোঁক ঠিক থাকছে না । 
অমরেন্দ্রনাথ বলল, সেটা আমিও বুঝি । বাংলা থিয়েটারের আ্যকটর-আ্যাকট্রেসরা এতকাল 
মাইকেলের অমিত্রাক্ষর কিংবা গিরিশবাবুর ভাঙা পয়ারে অভ্যস্ত । আপনার ছন্দের নতুন রকম চালটা 
এখনও ঠিক ধরতে পারছে না । 
রবি বললেন, শক্ত তো নয় তেমন । কবিতার সংলাপেও স্বাভাবিক কথ্য ভাবটা থাকবে, আবার 
প্রতি পঙ্ক্তিতে আট মাত্রার পর সামান্য বিরতির কথাও মনে রাখতে হবে । 
অমরেন্দ্রনাথ বলল, কোথায় কত মাত্রা, সে তো আমিই জানি না। আপনি একটু দেখিয়ে 
দেবেন ? কয়েকটা লাইন যদি পড়ে দেন... 
রবি প্রথমে বসে বসেই বললেন, এই যে পঙ্ক্তিটা, “এসেছ পাষাণী, দয়া হয়েছে কি মনে? 
এটাকে তুমি বললে এই ভাবে : 
এসেছ পাষাণী ? 
দযা হয়েছে কি মনে £ 
এটা বরং এভাবে যদি বলা যায়, 
এসেছ পাষাণী ! 
দয়া - 
হয়েছে কি মনে ? 
অথাৎ দয়া শব্দটির পর সামান্য টান দিয়ে পরবর্তী ছ'মাত্রায় চলে গেলে ছন্দটা ঠিক বজায় 
থাকে । 
তারপর উঠে দাঁড়িয়ে তিনি নয়নমণিকে বললেন, রানি সুমিত্রা, তুমি আমার সঙ্গে সংলাপ বলো, 
এইখান থেকে : 
যুদ্ধ ছাড়া কতু 
নডিবে না একপদ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৩১ 


নয়নমণি সঙ্গে সঙ্গে বলল, তবে যুদ্ধ করো । 
রবি বললেন, যুদ্ধ করো ! হায় নারী, তুমি কি রমণী ! 
ভালো, যুদ্ধে যাব আমি | কিন্ত তার আগে 
তুমি মানো অধীনতা, তুমি দাও ধরা-_ 
ধর্মাধর্ম, আত্মপর, সংসারের কাজ-_ 
একটু আগে নযনমণির যে ইচ্ছেটা হয়েছিল, তা আংশিকভাবে সার্থক হল । সত্যিকারের অভিনয় 
না হলেও রিহাসাল তো দেওয়া হল রবীন্দ্রবাবুর সঙ্গে । কী সুন্দর ভরাট, উচ্চগ্রাম এঁর কণ্ঠস্বর । 
রবীন্দ্রবাবু একবার তাঁর কাঁধে হাত ছোঁয়াতেই শরীরটা ঝনঝন করে উঠল । যেন সর্বশ্রেষ্ঠ এক 
পুকষের স্পর্শ । 
রবি নয়নমণিকে বললেন, তোমার বেশ ভাল হচ্ছে। উচ্চারণে কোনও ত্রুটি নেই । 
নয়নমণি নিচু হয়ে ববির পায়ে হাত দিয়ে প্রণাম করল । 
ববি তাকে ধরে তুলে, থুতনিতে হাত দিয়ে আশীবদি করে বললেন, তোমাকে তখন থেকে দেখছি, 
আর খুব চেনা চেনা মনে হচ্ছে। আগে কোথাও তোমার সঙ্গে দেখা হয়েছিল ? 
নয়নমণি মাথা নাড়ল । এমন একজন মানুষের সঙ্গে আগে দেখা হলে তার মনে থাকবে না, 
এমন কখনও হতে পারে । 
রবি বললেন, মনে হচ্ছে, খুব মনে হচ্ছে । এরকম অভিনযের ব্যাপারেই, কোথায়, কোথায় ? ওঃ 
হো, মনে পড়েছে, কটকে ' তুমি কটকে কখনও আমার একটি নাটকে অভিনয় করেছিলে ? 
নয়নমণি আবার মাথা নাড়ল দু'দিকে । 
রবি বললেন, তা হলে তুমি নও | কটকে কয়েকটি ছেলেমেয়ে মিলে আমার “বাল্মীকি-প্রতিভা' 
শখের অভিনয় করেছিল । সেখানে একটি বেশ গুণী মেয়ে ছিল, তার নাম মহিলামণি । তার সঙ্গে 
তোমার মুখের গড়নের খুব মিল আছে । বিশেষত একপাশ থেকে দেখলে । সেই মেয়েটি কি 
তোমার বোন-টোন কিছু হয় £ কটকে তোমার আত্মীয়-স্বজন থাকে ? 
নয়নমণি বলল, না, কটকে আমাব আত্মীয়-স্বজন থাকে না যতদূর জানি । 
তারপর মুখ নিচু করে মৃদু গলায় বলল, আমাব, কেউ নেই, কোথাও কেউ নেই । 


~~ বশ 
~~ ~~ 
3 ৮ ৬০ 
সর দি রা 
প্‌ 
nel 


৩২ 


স্বামী বিবেকানন্দ যখন লন্ডনের বিভিন্ন বক্তৃতাসভায় বেদান্তের বাণী শুনিয়ে অনেক 
শ্বেতাঙ্গ-শ্বেতাঙ্গিনীদের আকৃষ্ট করেছিলেন, সেই সময় আরও একজন বঙ্গসস্তান ইংল্যান্ডে কিছু 
নিবাঁচিত এবং বিশিষ্ট শ্রোতাদের সামনে বক্তৃতা দিয়ে তাঁদের চমৎকৃত করেছিলেন । ইনি কলকাতার 
প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার সেই অধ্যাপক, জগদীশচন্দ্র বসু ৷ দু'জনের কেউ কারুকে চেনেন 
না। 

প্রেসিডেন্সি কলেজে সাহেব অধ্যাপকদের মধ্যে প্রতিযোগিতায় বিজ্ঞানের অধ্যাপক হিসেবে 
নিজের স্থান করে নিলেও আত্মসন্তৃষ্টিতে ভোগেননি জগদীশ । বেশির ভাগ অধ্যাপকই কোনওক্রমে 
একসময় বিভাগীয় প্রধান হওয়াটাকেই জীবনের পরমার্থ জ্ঞান করেন, তার বেশি আর কী চাইবার 
আছে ! কিন্তু জগদীশ অন্য ধাতুতে গড়া । বিজ্ঞানের অজানা রহস্য তাঁকে অস্থির করে তোলে । 
তিনি শুধু অধ্যাপক নন, গবেষক । অনেক দিন পর্যন্ত তাঁর গবেষণার কথা কেউ জানতই না। 


২৩২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রসিডেন্সি কলেজে কোনও গবেষণাগাব নেই, বাথকমের মতন একটি অব্যবহার্য ছোট্ট ঘর নানারকম 
হাবিজাবি জিনিসপত্র ও মাকডসান জালে ভরা ছিল, সেই ঘরখানা নিজে সাফসুতরো করে 
জগদীশচন্দ্র নাজেব কাজে ব্যবহাব কবতে লাগলেন ৷ সেখানে টিনেব পাত আব দড়িদড়া দিয়ে তৈরি 
খেলনাব মতন যন্ত্রপাতি নিযে তিনি ছুটিব পরেও বসে কী সব খুটখাট করেন, তা নিয়ে অনেক দিন 
কেউ মাথা ঘামাযনি | 

ইউবোপেব নানা দেশে আলোব তবঙ্গ, অদৃশ্য বিদ্যুৎ তরঙ্গ নিযে কত বকম কাজ হচ্ছে, সে সব 
দেশেব সবকাব এবং বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিকাদের নানাভাবে সাহায্য করে । জগদীশচন্দ্র পবাধীন 
দেশেব মানুষ, সবকাব তাঁৰ প্রতি বিমুখ, সাহেব সহকর্মীবা অবহেলাব চক্ষে দেখে, অনেকেই মনে করে 
ভাবতীয হয়েও যে বিজ্ঞানের অধ্যাপকের চাকবি পেয়েছে, এই তো ঢের ! কুসংস্কারাচ্ছন্ন, ধর্মভীরু 
ভাবতীয়াদের সঙ্গে বিজ্ঞানের কোনও সম্পর্ক আছে নাকি ? 

স্থানীয় একজন ঝালাই মিস্তিবিকে দিযে প্রযোজনীয কিছু যন্ত্র তৈরি করিয়ে নিয়ে জগদীশচন্দ্র 
নিভৃতে বিজ্ঞানচচাঁ কবেছেন বছবেব পর বছব । 

কলেজে যা মাইনে পান ভাব বেশিব ভাগই খবচ হয বই কেনায় আব গবেষণাব জন্য জিনিসপত্র 
সংগ্রহ কবায । একটা সুবিধে আছে, তীঁব স্ত্রী অবলা শাডি-গযনা বা সংসাবের ছোটখাটো অভাব নিয়ে 
বিশেষ মাথা ঘামান না । কিছুদিন ডাক্তাবি পডেছিলেন বলে অবলারও বিজ্ঞান-অনুসন্ধিৎসু মন 
আছে, তিনি নিছক গৃহিণী নন । জগদাশচন্দ্র স্ত্রীর সঙ্গে নিজের কাজ নিযে আলোচনা কবতে 
পাবেন । 

আলো জিনিসটা কী + কবি ও দার্শনিকলা আলো বিষয়ে অনেক কিছু লিখেছেন । বিজ্ঞান জানতে 
চায় উৎস ও কার্যকাবণ । এই সবেমাত্র কিছুদিন হল বিজ্ঞানীবা বুঝতে পেরেছেন, বিদ্যুৎ ও চৌম্বক 
শক্তিব যৌথ কম্পানেই আলোর সৃষ্টি হয । কিন্তু শুধু তত্টি বুঝলে তো চলবে না, হাতেকলমে প্রমাণ 
কবে দেখাতে হবে । প্রখ্যাত জামনি বৈজ্ঞানিক তার্জ এক যন্ত্র তৈরি করে দেখালেন একদিকে 
উৎপন্ন হচ্ছে অদৃশা আলো, আব দূরে বাখা একটি যন্ত্রে ধবা পড়ছে সেই অদৃশা আলোর ঢেউ | 

হার্জজেব এই আবিষ্কাব নিযে সারা পৃথিবীতে বিজ্ঞানীদেব সাড়া পড়ে গেছে । এই আলোর তরঙ্গই 
বেতান ওব্ঙ্গ হতে পাবে কি না তাই নিযে গবেষণা চালিয়ে যাচ্ছেন ইতালির মার্কনি ও লম্পা, 
বাশিযায় পপভ, ফ্রান্সেব ব্রালি এবং ইংল্যান্ডের স্যার অলিভাব লজের মতন বাঘা বাঘা বিজ্ঞানীরা । 

জগদীশচন্দ্র হার্থজেন বচনাবলি কিনেছেন, বারবার পাঠ করেন, তাঁর ইচ্ছে হয় ওই বিষয়টা নিয়ে 
কাজ কাব | কিন্তু হতভাগা এই দেশের এক নগণ্য বৈজ্ঞানিক তিনি, কে তাঁকে সাহায্য করবে ? তবু 
তিনি গবেষণা চালিয়ে যেতে লাগলেন । একটা সুবিধে হল এই যে এব মধ্যে একসময় প্রফুল্লচন্দ্র রায় 
নামে আব একটি যুবক তাঁব সহকর্মী হযেছেন.। অত্যন্ত কৃতী ও মেধাবী ছাত্র প্রফুল্লচন্দ্র ইংল্যান্ডের 
এডিনববা বিশ্ববিদ্যালয থেকে ডি এসসি ডিগ্রি নিযে ফিবে, প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্রের পব 
দ্বিতীয় ভাবতীয হিসেবে বিজ্ঞানের অধ্যাপক পদ পেয়েছেন, এরা দুজনে আগে থেকেই বন্ধু। 
প্রফুল্নচন্দ্র বিবাহ কবেননি, করবেনও না ঠিক কবে ফেলেছেন, তিনি শুধু বিজ্ঞানী নন, দেশের 
দুঃখ-দাবিদ্রোব জন্য কাতবতা তাঁব কথাবাতবি মধ্যে সব সময় ফুটে ওঠে । তিনি জগদীশচন্দ্রের 
কাজে উৎসাহ ও পবামৰ্শ দেন । 

বছব দু-এক আগে জগদীশচন্দ্র একদিন কলেজের লেবরেটরিতে কয়েকজন সহকর্মীকে ডেকে 
একটি আশ্চর্য ব্যাপাব দেখালেন । অধ্যাপক প্রফুল্লচন্দ্রের ঘরে রাখা হল একটি প্রেরক যন্ত্র । আর 
আলেকজান্ডাব পেডলার নামে আর একজন অধ্যাপকের ঘরে রাখা হল গ্রাহক যন্ত্র । দুটো ঘরের 
মধ্যে ব্যবধান ৭০ ফুট এবং মাঝখানে রয়েছে মোটামোটা দেওয়াল । প্রেরক যন্ত্র থেকে অদৃশ্য বিদ্যুৎ 
তরঙ্গ গিয়ে অন্য ঘরের গ্রাহক যন্ত্রের মাধ্যমে একটি পিস্তলে বিস্ফোরণ ঘটিয়ে দিল । 

ব্যাপারটি কী হল, ম্যাজিক নাকি ? বিজ্ঞানের অভিনব আবিষ্কারগুলিকে প্রথমে ম্যাজিকের মতনই 
মনে হয় । বেতার তবঙ্গ চোখে দেখা যায় না। বিদ্যুৎ রশ্মিতে যে বেতার তরঙ্গের সৃষ্টি হচ্ছে তা কিছু 
দূবেব যান্ত্রিক কলকজ্জাকে স্বযংক্রিয়ভাবে নাড়াচাড়া করে দিতে পারছে । বিজ্ঞানের এ এক নতুন 


২৩৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দিগস্ত। এইভাবে বেতার তরঙ্গে দূরদূরাত্তে খবরাখবর পাঠানোও তো যেতে পারে । 

টাউন হলে আব একটি বড় আকাবের সভার আয়োজন করে জগদীশচন্দ্র আবার দেখালেন তাঁর 
গবেষণাব ফল । এখানে আমন্ত্রিত হয়েছিলেন স্বয়ং ছোটলাট স্যার উইলিয়াম ম্যাকেঞ্জি । বিশাল তাঁর 
বপু। সেই ছোটলাটকেই জগদীশচন্দ্র দাঁড় করালেন তাঁর দুই যন্ত্রের মাঝখানে । জগদীশচন্দ্র 
দেখালেন বিদ্যুৎ তবঙ্গ ছোটলাট মহোদয়ের অত বড় চেহারা ভেদ করে, আরও তিনটি বন্ধ ঘর 
পেরিয়ে গ্রাহক যন্ত্রের মারফত বারুদের স্তূপ উড়িয়ে দিয়ে একটা লোহার গোলা ছুটিয়ে দিল। 

সকলেই স্তম্ভিত এবং অভিভূত । জগদীশচন্দ্র ব্যাখ্যা করে বোঝালেন, এর মধ্যে অলৌকিক বা 
ভোজবাজি কিছু নেই, এটা বিজ্ঞান । বিজ্ঞানের এতখানি অগ্রগতি সম্পর্কে ভারতের আর কেউ 
তখনও অবগত নন, জগদীশচন্দ্র কলকাতায় বসে একা একা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই আবিষ্কার 
করলেন কী করে? 

লেফটেনান্ট গভর্নর ম্যাকেঞ্জি জগদীশচন্দ্রের কৃতিত্বে মুগ্ধ হয়ে সব খোঁজখবর নিলেন এবং 
সরকারি তরফে কিছু অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন । এশিয়াটিক সোসাইটি থেকে জগদীশচন্দ্রকে 
আহ্বান জানানো হল এই বিষয়ে প্রবন্ধ পাঠ করার জন্য । সেই প্রবন্ধ ছাপা হল সোসাইটির 
পত্রিকায় । 

বিলেতে জগদীশচন্দ্রের মাস্টারমশাই ছিলেন লর্ড র্যালে ৷ তাঁর সঙ্গে জগদীশচন্দ্র যোগাযোগ 
রেখেছিলেন, এই সময় তাঁর কাছে দুটি গবেষণাপত্র পাঠিয়ে দিলেন । প্রিয় ছাত্রটির উদ্ভাবনী শক্তি 
দেখে মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে সেই গবেষণাপত্র ছাপার ব্যবস্থা করে দিলেন । বিখ্যাত বিজ্ঞানের পত্রিকা 
'দ্যা ইলেকট্রিশিয়ানে ছাপাও হয়ে গেল । 

প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র তাঁর নিজস্ব ক্ষুদ্র গবেষণাগারে যে সব পরীক্ষানিরীক্ষা করেছেন, 
তার বিবরণ দিয়ে একটি পুস্তিকা ছাপালেন। সেটি পাঠিয়ে দিলেন বিখ্যাত পদার্থবিদ লর্ড 
কেলভিনের কাছে । লর্ড কেলভিন সেগুলি পড়ে চমৎকৃত । বিদ্যুৎ রশ্মির যে তরঙ্গ, তার দৈর্ঘ্য নানা 
মাপের হয় । এই তরঙ্গদৈর্ঘ নিয়ে অনেক বিজ্ঞানীই কাজ করছেন, জগদীশচন্দ্র একটা গবেষণাপত্র 
লিখলেন ওই তরঙ্গ দৈর্ঘের নির্ণয় কৌশল নিয়ে । লন্ডন বিশ্ববিদ্যালয় সেই গবেষণাপত্রের জন্য 
এভন রহ একজন অনুপস্থিত ব্যক্তিকে এ রকম 
ডিগ্রি দেওয়ার দৃষ্টান্ত নেই । 

জগদীশচন্দ্র এই সময় অনুভব করেছিলেন, এই সব বিষয়ে ইউরোপে অন্য বৈজ্ঞানিকরা কে কী 
কাজ করছেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকলে ভাল হয় । এ জন্য তাঁর একবার বিদেশে যাওয়ার 
দরকার । একটা যোগাযোগও ঘটে গেল । তাঁর মাস্টারমশাই লর্ড র্যালে ভারতে এলেন এই 
সময়ে । সত্যি সত্যি জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজের এক বাথরুমে বসে এইসব কঠিন পরীক্ষা 
চালাচ্ছেন কি না তা চাক্ষুষ করার জন্য তিনি কলেজে চলে এলেন একদিন । দেশি মিস্তিরিদের দিয়ে 
সৃক্ষ্ম যন্ত্রপাতি বানিয়ে একেবারে নতুন ধরনের পরীক্ষা চালাচ্ছেন এই মানুষটি, এ কী সত্যি 
ম্যাজিশিয়ান ! বিনা পৃষ্ঠপোষকতায় এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব ? 

লর্ড র্যালে বললেন, তুমি এক্ষুনি ইংল্যান্ডে চলে এসো, তোমার এই পদ্ধতিগুলির কথা সবাইকে 
জানাও ! 

দলাদলি থাকবে না, পারস্পরিক ঈধাঁ থাকবে না । এমন আবার কলেজ হয় নাকি ? 

লর্ড র্যালে চলে যাবার পর বিকেলবেলাতেই কলেজের অধ্যক্ষ জগদীশচন্দ্রের কাছে জবাবদিহি 
চাইলেন, লর্ড র্যালেকে আপনি কলেজের লেবরেটরি দেখিয়েছেন। কোন অধিকারে, কার 
অনুমতিতে আপনি একজন বাইরের লোককে এখানে ঢুকতে দিলেন ? 

ডি এসসি ডিগ্রি পাবার পর থেকেই অন্যান্য অধ্যাপকদের মধ্যে গুজগুজ ফুসফুস হচ্ছিল যে 
জগদীশ বোস মন দিয়ে ছাত্রদের পড়ায় না, সরকারের কাছ থেকে অধ্যাপনার জন্য মাইনে নিয়ে সে 
নিজের কাজ করে । 

জগদীশচন্দ্র কোনও অভিযোগেরই উত্তর দিলেন না, তিনি বিলেত যাবার জন্য লম্বা ছুটির দরখাস্ত 


২৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করলেন কিন্তু ছুটি চাইলেও সহজে পাওয়া যায় না, নানা“অজুহাতে তাঁকে আটকে দেবার চেষ্টা 
হল। কিন্তু লর্ড র্যালে নিজে ভারত সচিবকে জগদীশচন্দ্রকে ইংল্যান্ডে পাঠাবার জন্য সুপারিশ 
করেছেন, ইংল্যান্ডের অনেক বড় বড বৈজ্ঞানিক তাঁর সম্পর্কে উৎসাহী । এমনকী রয়াল সোসাইটি 
জগদীশচন্দ্রের কাজকর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে । বাংলার গভর্নর ম্যাকেঞ্জিও এঁর প্রতি 
সহানুভূতিশীল, সুতরাং বিরোধীরা বেশি দূর অগ্রসর হতে পারল না। জগদীশচন্দ্রকে শিক্ষা বিভাগ 
বৈজ্ঞানিক হিসেবে ডেপুটেশানে পাঠাবার সিদ্ধান্ত নিল । 

নিজের উদ্ভাবিত যন্ত্রপাতিগুলি নিয়ে জগদীশচন্দ্র সন্ত্রীক সমুদ্র পাড়ি দিলেন । 

ভারতে যে ধর্ম ও দর্শনের বহু প্রাচীন এঁতিহ্য আছে, সে সম্পর্কে ইংল্যান্ডের শিক্ষিত সম্প্রদায় 
অবহিত। সংস্কৃত সাহিত্যের লুপ্ত ভাণ্ডার পুনরুদ্ধার করার পর ইউরোপের বুদ্ধিজীবীদের বিস্ময়ের 
যেন শেষ নেই। এই সমস্যাসঙ্কুল দরিদ্র দেশে রামায়ণ-মহাভারতের মতন মহান গ্রন্থ রচিত হয়েছে 
কতকাল আগে । ইলিয়াড-ওডিসির তুলনায় এই দুটি গ্রন্থ অনেক বেশি কাব্যময় ও গভীর 
মূল্যবোধসঞ্জাত । উপনিষদ ও গীতার মতন সুক্ষ্ম দর্শন ও জীবনবোধের কথা আর কোন দেশে 
পাওয়া যায় ? কালিদাসের মতন কবি জন্মেছে এ দেশে । কিন্ত বিজ্ঞান? ভারতে বিজ্ঞানচচারি 
কোনও ইতিহাস নেই। প্রাচীন কালে গণিত ও জ্যোতি্বিদ্যায় কিছু কিছু কাজ হয়েছিল । কিন্ত 
ধারাবাহিকতা নেই। বিজ্ঞানে কোনও কিছুই চূড়ান্ত নয়, একটি আবিষ্কার বা একটি নতুন তত্ব, 
পরবর্তী অনেকগুলি সম্ভাবনার দ্বার খুলে দেয়। ভারতে পর পর বিদেশি আক্রমণে সমাজজীবন 
পর্যুদপ্ত, তা ছাড়া ছোট ছোট রাজ্যগুলি অন্তঃকলহে লিপ্ত থেকেছে যুগ যুগ ধরে । এ রকম অশান্তির 
পরিবেশে একনিষ্ঠ বিজ্ঞান সাধনা হয় না। 

পশ্চিমি জগৎ ধরেই নিয়েছে যে আধুনিক বিজ্ঞানে, বিশেষত পদার্থ ও রসায়নে যে বিস্ময়কর 
অগ্রগতি হচ্ছে এই উনবিংশ শতাব্দীতে, তাতে প্রাচ্য দেশগুলির কোনও ভূমিকাই নেই। এ সব 
বুঝতে ওদের আবও কটা শতাব্দী লাগবে কে জানে ! স্বামী বিবেকানন্দও অনেক জায়গায় বলেছেন, 
ওদের কাছ থেকে আমরা নেব বিজ্ঞানের সুফল, বিনিময়ে আমরা ওদের দেব ধর্ম ও দর্শন । 

কিন্ত জগদীশচন্দ্র লণ্ডনে এসে তাঁর যন্ত্রপাতিব মাধ্যমে হাতেকলমে পরীক্ষায় বুঝিয়ে দিলেন, তাঁর 
গবেষণার,কাজ পৃথিবীর প্রথম সারির বিজ্ঞানীদের সমতুল্য । হার্থজের অনুগামীরা অনেকেই বেতার 
তরঙ্গ নিয়ে কাজ করছেন। বিদ্যুৎ তরঙ্গের সাহায্যে দূর থেকে নির্দেশ পাঠিয়ে কোনও যন্ত্রকে 
স্বয়ংক্রিয় করার পরীক্ষায় পথিকৃতের সম্মান জগদীশচন্দ্রের প্রাপ্য । জগদীশচন্দ্র অবশ্য পেটেন্ট 
নেবার কথা চিন্তা করেননি । ইতালিয়ান বৈজ্ঞানিক মার্কনি নিজের যন্ত্রের পেটেন্ট-এর জন্য নকশা 
জমা দিয়েছেন। জগদীশচন্দ্র ও মার্কনির কাজের অবশ্য কিছুটা তফাত আছে, জগদীশচন্দ্র কাজ 
করছেন মাইক্রো ওয়েভে, আর মার্কনি শর্ট ওয়েভে । শর্ট ওয়েভে বেতার সংকেতের দূরত্ব অনেক 
বেশি। 

লিভারপুলে ব্রিটিশ আ্যসোসিয়েশনের বক্তৃতার সময় বিশিষ্ট শ্রোতাদের মধ্যে বসে ছিলেন বৃদ্ধ ও 
সর্বজন শ্রদ্ধেয় লর্ড কেলভিন। বক্তৃতা শেষ হবার পর সবাই যখন জগদীশচন্দ্রকে অভিনন্দন 
জানাচ্ছে, তখন লর্ড কেলভিন হাঁটুর ব্যথা নিয়েও কষ্ট করে উঠে এলেন দোতলায় । সেখানে 
মহিলাদের আসনের কাছে গিয়ে অবলাকে বললেন, মহাশয়া, আপনি আপনার স্বামীর জন্য গর্ব বোধ 
করতে পারেন । তিনি একজন সার্থক বিজ্ঞানী । 

ইংল্যান্ডের পত্র-পত্রিকাগুলির মধ্যে লন্ডন টাইমস ও স্পেকটেটর বরাবরই ভারতবিদ্বেী । নানান 
ছুতোয় এরা ভারত সম্পর্কে কুৎসা ছড়ায় । এ সব লিখে এরা প্রমাণ করতে চায় যে অকর্মণ্য, অলস, 
মুর্খ ভারতীয়দের ইংরেজ-শাসন ছাড়া গতি নেই, শাসক ইংরেজরাই তাদের রক্ষাকতাঁ, তারাই ভারতে 
নিয়ম-শৃঙ্খলার রাজত্ব স্থাপন করেছে। কিন্তু বিজ্ঞানের পরীক্ষিত সত্যকে অমান্য করার উপায় 
নেই। লন্ডন টাইমস লিখতে বাধ্য হল, “এ বছর ব্রিটিশ আযাসোসিয়েশনের সবচেয়ে উল্লেখযোগ্য 
বিষয় হল বিদ্যুৎ তরঙ্গ বিষয়ে অধ্যাপক বসুর বক্তৃতা । ...এই বিজ্ঞানী বিদ্যুৎ রশ্মির সমবর্তন সম্পর্কে 
যে মৌলিক গবেষণা করেছেন তার প্রতি ইওরোপের বিজ্ঞানী মহলে আগ্রহ জন্মেছে ।' 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৩৫ 


চল্লিশ মিনিট লেট ! ট্রপিওয়ালা লালমুখোরা বুঝেছে যে এ দেশের মানুষেরও সায়েন্সের ব্রেন আছে, 
শুধু (কত্তন গাম আব মা মা কবে না। কী হে সুলেমান, মালাটালাগুলো বাব করো । 

মহেন্দ্রলালেব সঙ্গে বিজ্ঞান পবিষদেব চাব-পাঁচজন সদস্যও এসেছেন । তাঁরা কযেকটি মালা 
পরিয়ে দিলেন জগদী শচন্দ্রের গলা, বয়ঃকনিষ্ঠবা প্রণাম কবল পায়ে হাত দিয়ে । 

মহেন্দ্রলাল ফিরে তাকালেন অবলাব দিকে । কুচি দিযে শাড়ি পরা, কাঁধেব কাছে ব্রোচ লাগানো, 
মাথায় আধ-ঘোমটা, অবলা স্মিতমুখে চেয়ে আছেন পিতৃবন্ধর দিকে । মহেন্দ্রলাল মালার বদলে 
একটি ডাঁটাসুদ্ধ গোলাপ ফুল তাঁব দিকে এগিযে দিয়ে বললেন, কেমন আছিস মা ? তুই ডাক্তারি পড়া 
(ছড়ে দিযেছিলি বালে তোকে আমি একদিন রাম বকুনি দিয়েছিলুম, মনে আছে ? 

অবলা পলালেন, শুধ পকুনি, প্রায মাবতে গিয়েছিলেন । 

মহেন্দ্ৰলাল বললেন, স্বীকাব কবছি আমাব গুখুবি হয়েছিল । ডাক্তারনী হলে কি আর এমন স্বামী 
পেতিস ৷ ওবে, তৃই সব সময় জগদীশেব পেছনে লেগে থাকবি, ওকে থামতে দিবি না। এই তো 
সবে শুক, জগদীশ আমাদেব নিউটন, গ্যালিলিও হবে । নিলিতি কাগজে জগদীশ সম্পর্কে লেখা 
পড়েছি আব গর্বে আমাব বুক ভরে গেছে । জামনিতে এক্স-রে আবিষ্কাব হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায 

জগদীশ নিজেব চেষ্টায় এক্স-বে যন্ত্র বানিযে ফেলেছিল । আমাব কগিদেব হাডগোড ভাঙার ছবি 
তুলে দিয়েছে, তখন থেকেহ বুঝেছি এ ছোকবাব মাথায অনেক কিছু আছে । 

জগদাশচন্দ্র বললেন, স্যাব, ও দেশে আমাব কী সুখ্যাতি হয়েছে না হয়েছে, তাৰ চেষেও একটা 
লড় খন আছে । সেটা শুনলে আপনি সভিকাবেব খুশি হবেন । 

মহেন্্রলাল আগ্রহে সঙ্গে বললেন. তাই নাকি, কী খবব, শুনি শুনি । 

জগদাশচন্৷ বললেন, লর্ড লিস্টাব, লর্ড কেলভিন ভাবত সরকারেব কাছে সুপারিশ কবেছেন 

বলকাতাঘ একটি অত্যাধুনিক লেববেটবি গড়ে দিতে হবে । ভাবত সরকার রাজি হয়েছে, এর জন্য 
চল্লিশ ভাজাব পাউন্ড ববাদ্দ হয়েছে । 

মহেন্্রলাল চক্ষু ছানাবডা করে বললেন, চল্লিশ হাজাব পাউন্ড, বলো কী হে ' 

দগদাশচন্দ বললেন, হাঁ, সব ঠিক হযে গেছে । নতুন বাড়ি হবে, বিদেশ থেকে যন্ত্রপাতি আসবে, 

শামা যা চাইব তাই-ই পাব | 

মহেন্দলাল বকে হাত দিযে একটি আবামেব নিশা ফেলে বললেন, ব্যাটাদেব সুমতি হয়েছে তা 
হালে ? এ দোশেব ইধনেজবা তো শুধু শোষণ কবতেই জানে | অত বড লেববেটবি তৈবি হলে আবও 
কত ছেলেমেষে বিজ্ঞান শিক্ষা কবতে পাববে, আমাদের দেশেও এডিসন, ডেভি'ব মতন বিজ্ঞানী 
তেলি ভাবে | বড আনন্দ হচ্ছে গো, বড আনন্দ হচ্ছে । 

তানপন বললেন, কয়েকটা দিন বিশ্রাম নিয়ে নাও । একদিন আমাদের ইনস্টিটিউটে গিযে বক্তৃতা 
দিযে সব বোঝাবে । আমাকে এক্ষনি কগি দেখতে দৌডতে হবে । 

দ' চাবাদিনের মধ্য কমেকটি সভা-সমিতিতে ডাক পড়ল জগদীশচন্দ্রে, তাঁকে নিয়ে উচ্ছাস 
প্রকাশ শুরু হযে গেল । তাও খুব বড মাত্রা নয । 

.জাডাসাঁকোব ঠাকুনবাডিতেও জগদীশচন্দ্রেব প্রসঙ্গ নিযে আলোচনা হল | বলেন্দ্র রবিকে বলল, 
ববিকা, বামকৃষ্জেন শিষা বিবেকানন্দকে যদি নাগব্িক সংবর্ধনা দেওয়া হয় এত বড করে, তা হলে 
জগদীশ বোসকেই বা দেওয়া হবে না কেন * ইউরোপে উনিও প্রবল সাড়া ফেলে দিয়েছেন, এ 
দোশেব সম্মান বাডিযেছেন । 

ববি বললেন, তা তো ঠিকই । 

দু'জনে কথাবাতরি মধ্যে একটি সুক্ষ্ম ব্যাপার উহ্য বযে গেল । বিবেকানন্দকে নিয়ে উচ্ছাসের 
আতিশযা আসলে হিন্দুত্বের ধ্বজাধারী দেরই পুনরুখান, ব্রা্মদের তা ভাল লাগার কথা নয় । প্রতাপ 
ক এ+ হেয় করে দেখাবার চেষ্টা করেছে । ঠাকুরবাড়ি পরিচালিত 
এরর নি রাজার রান ওর রা যার দার PET রাডার রর 


২৩৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আছেন । 

কিন্তু জগদীশচন্দ্র ব্রাহ্ম, তাঁদের নিজেদের লোক । জগদীশচন্দ্রের সংবর্ধনার জন্য ব্রাহ্মদেরই 
উদ্যোগ নেওয়া উচিত । 

রবি জগদীশচন্দ্রকে চেনেন, তেমন ঘনিষ্ঠতার সুযোগ ঘটেনি | বিজ্ঞানী হিসেবে হঠাৎ এত খ্যাতি 
অর্জনের আগেও জগদীশচন্দ্রের ফটোগ্রাফি, ফোনোগ্রাফ যন্ত্রের ব্যবহার প্রভৃতির শখ ছিল। 
বিজ্ঞানের অধ্যাপক হয়েও তিনি সাহিত্যের অনুরাগী, সাধনা পত্রিকার গ্রাহক ছিলেন তা রবি 
জানেন । রবির কবিতার কিছু কিছু পঙক্তি তিনি মুখস্থ বলতে পারেন, কিছুকাল আগে তিনি রবিকে 
একবার প্রেসিডেন্সি কলেজে আমন্ত্রণ জানিয়ে ফোনোগ্রাফ যন্ত্রে তাঁর কণ্ঠে ব্রহ্ম সঙ্গীত রেকর্ড করিয়ে 
ছিলেন । তখন সামান্য আলাপ হয়েছিল । 

কবি হলেও রবি সব সময় ভাবের জগতে তো থাকেন না, অন্যান্য নানা বিষয়ের মতন বিজ্ঞানেও 
তাঁর যথেষ্ট উৎসাহ আছে । বিজ্ঞানও এক অলীক রহস্যময় জগতের সন্ধান দেয় । সময় পেলেই 
তিনি বিজ্ঞানেব বই পড়েন । জগদীশচন্দ্রের সঙ্গে দেখা করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন । 


সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত, কংগ্রেসের কাজ, সিটি স্কুল ও কলেজ, বঙ্গ মহিলা বিদ্যালয় এই 
সব দেখাশুনোর জন্য অনেক সময় ব্যয় করেন, তা ছাড়া আছে দানধ্যান। বাড়িতে অনেক 
আশ্রিত । 

জগদীশচন্দ্র এবং অবলা বাড়িতে নেই, কাছাকাছি একটি সভায় যোগ দিতে গেছেন, কিছুক্ষণের 
মধ্যেই ফেরার কথা । এ বাড়ির অনেকেই রবিকে চেনে, তাঁদের খাতির করে বসানো হল । কিন্তু রবি 
বেশিক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাঁর আর এক জায়গায় যাবার কথা আছে। 

রবি সঙ্গে করে দুর্লভ ম্যাগনোলিয়া ফুলের একটি গুচ্ছ এনেছিলেন । টেবিলের ওপর সেই ফুল 
রেখে তিনি একটা চিরকুট লিখতে গেলেন । প্রথমে ভাবলেন লিখবেন, এক দিগ্বিজয়ী বিজ্ঞানীর 
প্রতি বঙ্গের এক কবির শ্রদ্ধা নিবেদন | কিন্তু কলম হাতে নিতেই তাঁর মাথায় এসে গেল কবিতা । 
তিনি লিখলেন : 

বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে 


দূর সিন্ধুতীরে 
সেথা হতে আনি 

দীনহীনা জননীর লজ্জানত শিরে 
পরায়েছ ধীরে... 


৩৩ 


মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মৃত্যুর পর ত্রিপুরায় শুরু হয়ে গেল রাজনীতির খেলা । কুচক্রী ও 
সুযোগসন্ধানীরা ঘোঁট পাকাতে লাগল সিংহাসনের অধিকার নিয়ে । অশান্তির আগুন জ্বললে সেই 
আগুনে অনেকে নিজেদের মাংস-রুটি বানায় । 

যুবরাজ হিসেবে রাধাকিশোরেরই সিংহাসন প্রাপ্য । কিন্ত কুমার সমরেন্দ্রনাথ তাঁর দাবি আবার 
তুললেন, তাঁর পক্ষেও অনুচর-শলাকার কম নেই ৷ বহুদিন পর আবার মহারানি ভানুমতীর নামে 


২৩৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জয়ধ্বনি দেওয়া হতে লাগল, স্বর্গীয় মহারাজের পাটরানির সন্তানই সিংহাসনের ন্যায্য অধিকারী, এই 
নিয়ে শোরগোল তোলা হল । মহারাজ বীরচন্দ্রও মৃত্যুর আগে উত্তরাধিকারী নিবার্চনের ব্যাপারে স্পষ্ট 
ব্যবস্থা করে যাননি, হঠাৎ এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সে চিন্তাও তিনি করেননি । রাধাকিশোর 
নামে যুবরাজ ছিলেন বটে, কিন্তু সমরেন্দ্রনাথের প্রতি মহারাজ যথেষ্ট পক্ষপাতিত্ব দেখাতেন, 
পাত্রমিত্রদের বুঝিয়ে দিতেন যে ভানুমতীর গর্ভের সন্তানই তীর প্রিয় সন্তান । কলকাতার সফরে 
অধিকাংশ সময় তিনি সমরেন্দ্রনাথকেই সঙ্গে আনতেন। এখন সমরেন্দ্রনাথের সমর্থকরা বলতে 
লাগল, রাধাকিশোরকে এক সময় যুবরাজ করা হয়েছিল, তাতে কী হয়েছে ? তা কি বদলানো যায় 
না? পরলোকগত মহাবাজ সমরেন্দ্রনাথকেই বেশি পছন্দ করতেন, তিনি ওঁকেই সিংহাসনে 
বসাতেন। 

একালের রাজকুমাররা তলোয়ার হাতে নিয়ে দ্ন্বযুদ্ধে নিজেদের ক্ষমতার প্রশ্ন মিটিয়ে ফেলে না। 
তারা মামলা-মোকদ্দমায় যায়, দল ভাঙাভাঙির খেলায় মেতে থাকে, অর্থ ব্যয় হয় জলের মতন, 
রাজ্যে চলতে থাকে অরাজকতা, ভারতের এই সব দেশীয় রাজ্যরূপী মেষশাবকগুলিকে গ্রাস করার 
জন্য উদ্যত হয়ে আছে ব্রিটিশ সিংহ । 

যুবরাজ রাধাকিশোর তাঁর পিতার মতন জবরদস্ত পুরুষ নন । তাঁর পিতার চরিত্রে ছিল অনেক 
বৈপরীত্য, তিনি ছিলেন এক দিকে কবি ও শিল্পী, অন্য দিকে চতুর রাজনীতিবিদ, ভোগী কিন্ত 
অসংযমী নন, সাধারণ মানুষের প্রতি উদার, আবার নিজের অধিকার রক্ষার জন্য নিষ্ঠুর স্বার্থপর | 
সেই তুলনায় রাধাকিশোর সরল ও এক-রঙা মানুষ । তিনি বুদ্ধিমান কিন্তু তাঁর জাগতিক জ্ঞান কম । 

বীরচন্দ্র মাণিক্যের মৃত্যু হয়েছে কলকাতায়, সেই খবর পেয়েই রাধাকিশোর ত্রিপুরার সিংহাসনের 
দখল নিয়েছেন। এদিকে সমরেন্দ্রনাথও পিতার শেষকৃত্যের পর সদলবলে ধেয়ে এসেছেন, তাঁদের 
ধাক্কায় সিংহাসন টলটলাযমান । 

রাধাকিশোরের কোনও বন্ধু নেই । তাঁর বাবা কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় 
করাননি, ব্রিপুরাতেই কিছু কিছু রাজকার্য নিয়ে তাঁকে ব্যস্ত থাকতে হত | এই সংকটের সময় তিনি 
বুঝলেন যে কলকাতার সাহায্য ছাড়া ত্রিপুরায় টেকা যাবে না। হাই কোর্ট কলকাতায়, ইংরেজ 
রাজত্বের রাজধানী কলকাতায় সব রকম ক্ষমতাব কলকাঠি নড়ে । কলকাতায়, ত্রিপুরার পক্ষে 
জনমত সৃষ্টি করার জন্য ইংরিজি জানা ভাল লোক দরকার । রাধাকিশোর এই সময় শশিভৃষণ 
মাস্টারের অভাব অনুভব করলেন, তাঁকে পেলে অনেক সুবিধে হত, কিন্ত তিনি কোথায় কে জানে ! 
রাধারমণ ঘোষকে তিনি ঠিক বিশ্বাস করতে পারেন না, তিনি পরম বৈষ্ণব অথচ দারুণ ধূর্ত, এই 
ধরনের লোকদের বোঝা শক্ত । রাধারমণ দুই প্রতিত্বন্বী কুমারের মধ্যে যে ঠিক কার পক্ষে, তা 
প্রকাশ করছেন না, ওঁকে বিদায় করে দেওয়াই ভাল । 

কলকাতার গণ্যমান্য লোকদেব সঙ্গে যোগাযোগ করার কথা চিন্তা করে রাধাকিশোরের প্রথমেই 
মনে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুর নামে এক কবির কথা । এই কবি প্রায় তাঁরই সমবয়েসী, চল্লিশ হতে 
এখনও তিন চার বছর বাকি আছে। রাধাকিশোর রবীন্দ্রবাবুর কাছে দূত হিসেবে পাঠালেন 
মহিমকে | 

মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মৃত্যুতে রবি প্রায় আত্মীয়বিয়োগের মতনই আঘাত পেয়েছিলেন । 
মহারাজ কত পরিকল্পনা করেছিলেন, একটি সমগ্র বৈষ্ণব পদাবলী সংকলন, বাংলা বই ছাপার উত্তম 
প্রেস স্থাপন, সব বন্ধ হয়ে গেল, এ রকম সাহিত্য অনুরাগী রাজা আর ক'জন হয় ! মহারাজের 
পুত্রদের তিনি চেনেন না, ত্রিপুরার সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন হয়ে গেল। ওখানে সিংহাসনের 
দাবিদাররা গণ্ডগোল পাকাচ্ছে, এ সংবাদ একটু একটু তাঁর কানে আসে, সংবাদপত্রেও দেখতে পান, 
কিন্তু এ ব্যাপারে রবি উৎসাহ হারিয়ে ফেলেছেন । 

হঠাৎ একদিন রাধারমণ ঘোষ জোড়াসাঁকোর বাড়িতে উপস্থিত হলেন সকালবেলা । রবি 
লেখাপড়ার টেবিলে বসেছিলেন, খবর পেয়ে বৈঠকখানা ঘরে নেমে এলেন । বীরচন্দ্র মাণিক্যের এই 
সচিবটির বৈষ্ণব সাহিত্যে অগাধ জ্ঞান, এর সঙ্গে কথা কয়ে আনন্দ পাওয়া যায়। গত বছর 


২৩৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কার্শিয়াঙে ইনি খুব খাতিরযত্ব করেছেন । ইনি কোনও প্রস্তাব নিয়ে এসেছেন নিশ্চয়ই, রবি 
সাদব-সম্ভাষণেব পব কৌতূহলী হয়ে তাকিয়ে রইলেন । 

বাধারমণ শীর্ণকায মানুষ, ধুতির ওপর শুধু একটি উত্তরীয় গায়ে জড়ানো । হাত জোড় করে 
নমস্কাবেব পর বলে উঠলেন : 

কলি ঘোব তিমিরে গরাসন জগজন 
ধবম কবম বহু দূর 

অসাধনে চিস্তামণি বিহি মিলাওল আনি 
গোবা বড দয়াব ঠাকুর. . 

ববিবাবু, দেশে চলে যাচ্ছি, কাল সন্ধেবেলা আপনার কথা বাববার মনে পড়ল । তাই একবাব 
সাক্ষাৎ কবতে এলাম, হযতো আব দেখা হবে না। 

ববি বললেন, বসুন, বসুন, ঘোষমশাই | ত্রিপুবা থেকে কবে এলেন, কবে ফিরছেন সেখানে £ 

বাধারমণ বললেন, এসেছি পক্ষকাল আগে । আর ফিরছি না সেখানে | ত্রিপুরার সঙ্গে আমাব 
সম্পর্ক ঘুচে (গছে । 

রবি অবাক হযে বললেন, সে কী ? আপনাকে ছাড়া ওখানকার কাজকর্ম চলবে কী করে ? 

রাধাবমণ বললেন, চলবে না কেন, কোনও একজন মানুষেব জন্য কোনও কাজই থেমে থাকে 
না। আপাতত অবশ্য সেখানে অবাজকতা ছাড়া আর কিছুই চলছে না। সিংহাসন সর্বক্ষণ টলমল 
কবছে। 

--আপনি কি কাজ ছেডে দিযে চলে এলেন £ 

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ কবিনি, আবাব ছাডিয়েও দেযনি, এমনিই চলে এলাম বলতে 
পারেন । 

_-কিন্ত ত্রিপুবাব এই দুঃসমষে আপনাব চলে আসা কি উচিত হল ? আপনি অনেক কিছু 
সামলাতে পারেন । 

__রবিবাবু, আমাব কতটা ক্ষমতা ? আমি ত্রিপুবার মানুষ নই, বহিরাগত, তা নিয়ে অনেক কথা 
শুনতে হযেছে । মহাবাজ বীবচন্দ্র ওই সব ছিদ্রান্বেবীদের আমল দিতেন না। এখন তিনি নেই, তারা 
আবার মাথাচাডা দিয়েছে । আমাকে ববখাত্ত করার আগেই মান-সম্মান নিয়ে চলে আসাটাই ঠিক 
নয 2 

--শেষ পর্যস্ত কে বাজা হচ্ছে ? 

আপাতত বাধাকিশোব বয়েছে, কতদিন থাকে তার ঠিক নেই । কথায় আছে না, বনগাঁয়ে 
শিযাল বাজা ' বীবচন্দ্র মাণিকা ছিলেন বাঘ, আপনি তো ভাল করেই জানেন । এখন শিয়ালদের 
রাজত্ব চলবে । শিযাল যদি বাজা হয়, তবে তাব মন্ত্রী হবার মতন যোগ্যতা আমার নেই । মহাবাজ 
ছিলেন স্বশিক্ষিত, কুমাবরা শিক্ষার ধার ধারে না । কুমার সমরেন্দ্রনাথ তবু বাইরের লোকজনের সঙ্গে 
কিছু কিছু মেলামেশা কবেছে, দৃষ্টিব কিছুটা প্রসার হয়েছে, বাধাকিশোর তো যাকে বলে কুপমণ্ডুক। 
পড়াশুনোয ক-অক্ষব গোমাংস । ইংরিজি কিছুই বোঝে না। বর্তমান কালে এই লোক রাজ্য 
চালাবে £ সামান্য ছুতোয ইংরেজ সবকার মুকুট ছিনিয়ে নেবে । 

_-সেটা হবে খুবই দুঃখের কথা । স্বাধীন ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির পরিবর্ধন 
হচ্ছিল । এখানকার শিক্ষিত সমাজ হ্যাট-কোট পরে নকল সাহেব সাজতে ব্যস্ত, মুখে ইংরিজি বুলি, 
বাংলা ভাষায় কথা বলতেও তারা ঘৃণা বোধ করে । বাংলা ভাষার পৃষ্ঠপোষক আর কে আছে? 
মাতৃভাষার প্রতি সম্মানবোধ না থাকলে জাতীয়়তাবোধ কখনও দৃঢ় হতে পারে ? কংগ্রেসের নেতারা 
ইংরিজি ভাষণেব তুফান ছোটান, জনসাধারণের কজন তা বোঝে ! মহারাজ বীরচন্দ্র মাণিক্যের বাংলা 
ভাষা-প্রীতি দেখে আমি অভিভূত হয়েছিলাম । 

রাধারমণ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর সে সব আশা করবেন না। কুমারদের সংস্কৃতি 
বোধ নেই। ইতিমধ্যেই বাজকোষ শুন্য । সিংহাসনের দাবিদারদের আঁচডা-আচড়ি, কামড়া-কামড়ি 


২৪০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেখে তিতিবিরক্ত হয়ে প্রজারাই ইংরেজ শাসন চাইবে ৷ যাক, আপনার আর সময় ব্যয় ঝরতে চাই 
না। আপনাব কথা খুব মনে পড়ছিল, ভেবেছিলাম রসশাস্ত্র বিষয়ে কিছুক্ষণ আলাপচারিতা হবে, তা 
নয়, যত সব স্থূল বিষয় এসে গেল | এবাব আমি বিদায় হই । আর বোধ করি দেখা হবে না। 
রবি জিজ্ঞেস করলেন, কেন দেখা হবে না । আপনি কোথায় চলে যাচ্ছেন ? 
রাধারমণ বললেন, বাল্মীকির ভাষায় অভিশাপগ্রস্ত ব্যাধের মতন আমি এখন প্রতিষ্ঠাবিহীন । 
এখনকার বাজারের ভাষায কর্মহীন । ত্রিপুরায় ফেরার আর প্রশ্ন নেই, কলকাতাতে থেকেই বা কী 
করব, আমার দেশের বাড়িতে গিয়ে চুপচাপ বাকি দিনগুলি কাটিয়ে দেব । 
রবি বললেন, সে কী ৷ আপনার মতন মানুষ কর্মহীন থাকবেন কেন ? রাজস্ব বিষয়ে আপনার 
অগাধ জ্ঞান, যে-কোনও দেশীয় রাজ্য আপনাকে সাগ্রহে ডেকে নেবে । আপনার বয়েস এমন কিছু 
বেশি নয়, আপনার অভিজ্ঞতা, আপনার অর্থনীতি অবশ্যই কাজে লাগানো উচিত । মহীশৃরের রাজা 
এরকমই একজন লোক খুঁজছেন শুনেছি । 
রাধারমণ বললেন, অত দৃবে, অন্য ভাষাভাষী রাজ্যে যাবার বাসনা আমার নেই । 
রবি বললেন, বাংলাতেও অনেক বড় বড় জমিদার আছেন, কুচবিহারের রাজপরিবারের সঙ্গে 
আমাদের কুটুম্বিতা হযেছে, আমি চেষ্টা করে দেখতে পারি-_ 
বলতে বলতে ববি থেমে গেলেন । রাধারমণের দিকে অপলকভাবে তাকিয়ে থেকে বললেন, 
আমি কী নিবেধি, এমন বত্ব কেউ হাতছাড়া করে ! আমাদেরই নিজস্ব জমিদারি তদারক করার জন্য 
একজন বিশেষ অভিজ্ঞ মানুষের প্রয়োজন । ঘোষমশাই, আপনি যদি আমাদের সঙ্গে যোগদান করতে 
রাজি হন, আমবা কৃতার্থ হব । আমি তা হলে আজই বাবামশাইয়ের সঙ্গে দেখা করে বলতে পারি । 
বাধাবমণ বললেন, আপনাদের মতন সুবিখ্যাত পরিবারের সঙ্গে যুক্ত হওয়া তো আমার পক্ষে 
ভাগ্যের কথা । আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন 
সেইদিনই কথাবার্তা পাকা হয়ে গেল । দেবেন্দ্রনাথের অমত নেই । রবি অনেকখানি ভারমুক্ত 
হযে স্বস্তিব নিশ্নাস ফেললেন । জমিদাবির কাজে তাঁকে এত জড়িয়ে পড়তে হয়েছে যে নিজস্ব 
লেখাপড়াব সময যাচ্ছে কমে ! মাঝে মাঝে জমিদারি পরিদর্শনে যেতে তাঁর ভাল লাগে, কিন্তু 
কলকাতাতেও প্রতিদিন সেবেস্তায হিসেবনিকেশ বুঝে নিতে মেজাজ নষ্ট হয় । রাধারমণের ওপর 
ভার দিযে নিশ্চিন্ত হওযা যাবে । 
দিন তিনেক বাদেই রাধাবমণ আবার রবির দর্শনপ্রার্থী হলেন । মুখখানি পাগুর, চিন্তাক্লিষ্ট । 
রবি লঘু কণ্ঠে বললেন, ঘোষমশাই, আগের দিন আপনি এসেই প্রথমে একটি পদ বলেছিলেন । 
আজ আপনাকে দেখে আমারও জ্ঞানদাসের একটি পদ মনে পড়ছে : 
আজি কেনে তোমা এমন দেখি 
সঘনে ঢুলিছে অরুণ আঁখি । 
অঙ্গ মোড়া দিয়া কহিছ কথা 
না জানি অস্তরে কী ভেল বেথা ? 
রাধারমণ এ রসিকতায সাডা দিলেন না। শুষ্ক কণ্ঠে বললেন, রবিবাবু, আমার ভুল হয়েছে । 
আমাকে ক্ষমা করুন । 
রবি সচকিত হয়ে বললেন, কী ব্যাপার ? কোনও গণ্ডগোল হয়েছে ? 
সবেগে মস্তিষ্ক চালনা করে রাধারমণ বললেন, না, না, কিছু হয়নি, সেদিন ভাল করে চিন্তা না 
করেই সম্মত হয়েছিলাম । সেটাই আমার ভুল । আপনাদের এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব 
নয় । 
রবি বললেন, আপনার সঙ্গে কেউ অসদাচরণ করেছে ? কর্মচারীরা মাথার ওপর নতুন কারুকে 
দেখলে প্রথম প্রথম সহযোগিতা করতে চায় না, সে রকম কিছু হলে আমি অবশ্যই তার বিহিত 
করব । 
রাধারমণ বললেন, সে সবই আমার জানা । তেমন কিছুই ঘটেনি । আমারই সিদ্ধান্তের ভুল । 


২৪১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আমি এতকাল মহারাজ বাবচন্দ্র মাণিক্যের অধীনে কাজ করেছি, রাজার মুখ্যসচিব ছিলাম আমি, এখন 
আমার পক্ষে আব অনা কাকব অধীনে কাজ কবা সম্ভব নয় । 

ববি বললেন, আপনাকে আমবা ঠিক কর্মচারী হিসেবে দেখতে চাইনি তো। আপনি 
স্বাধীনভাবে 

বাধারমণ বললেন, আপনি আমাব সঙ্গে যতই সদয় ব্যবহার করুন, তবু আপনাকে আমার মনিব 
হিসেবেই গণ্য করতে হবে । আপনি আমাব প্রিয় কবি, আপনাকে আমার বন্ধু হিসেবেই পেতে চাই । 
মনিব কখনও বন্ধু হতে পানে না। 

ববি চপ কবে গেলেন । 

রাধাবমণ বললেন, ববিবাবু, আমার অর্থেব প্রয়োজন নেই। একা মানুষ, ঈশ্বরের ইচ্ছায় বাকি 
জীবনটা ভিক্ষা কিংবা দাসত্ব না করেও চলে যাবে । ভাবছি একবার মথুরা বৃন্দাবন দর্শন করে 
আসব । বিষযচিন্তা মন থেকে সম্পূর্ণ মুছে ফেলে যদি পরমার্থের চিন্তা করা যায়, তার চেয়ে 
আনন্দের আর কী আছে ৷ আপনি প্রসন্ন মনে আমাকে বিদায় দিন | 

বাধাবমণকে পেয়ে অনেকখানি দায়িত্বমুক্ত হওয়া গেল ভেবে রবি কয়েক দিন বেশ উৎফুল্ল হয়ে 
ছিলেন। তা আব হল না। তবে রাধারমণ স্বেচ্ছায় বিদায় নিয়ে যাওয়ায় যে আর এক দিকে 
সুদূরপ্রসারী লাভেব সম্ভাবনা দেখা দেবে, তা রবি টের পেলেন কয়েক দিন পরে । 

সেদিন মহিমচন্দ্র এল ত্রিপুরা রাজ সরকারের দূত হয়ে । বলেন্দ্রর সহপাঠী হিসেবে এ বাড়িতে 
তার অবাধ আনাগোনা । সে বলল, ত্রিপুরার নতুন রাজা কলকাতায় এসেছেন, তিনি রবীন্দ্রবাবুর সঙ্গে 
সাক্ষাৎ কবতে চান । ববি অনুমতি দিলে তিনি নিজেই এখানে দর্শনপ্রার্থী হয়ে আসবেন । 

ববি জিজ্ঞেস করলেন, নতুন রাজা, মানে কোন জন ? 

মহিমেব আনুগত্য প্রথম থেকেই প্রথাগত দিকে | সে স্পষ্ট স্বরে বলল, যিনি ন্যায্য উত্তরাধিকারী, 
যিনি যুবরাজ ছিলেন, সেই মহারাজ রাধাকিশোর মাণিক্য বাহাদুর । 

ববি কিছুক্ষণ চিন্তা করলেন । সিংহাসনে যিনি উপবিষ্ট, তিনিই রাজা | ভ্রাত-বিরোধের পরিণতি 
যাইই হোক না কেন, এখন এঁকেই বাজা বলে গণ্য করতে হবে । স্বাধীন দেশের রাজা হিসেবে তিনি 
বিশেষ সম্মানের অধিকাবী, তাঁব সংবর্ধনাব উপযুক্ত ব্যবস্থা না করে হুট করে তাঁকে বাড়িতে আসতে 
বলা যায় না। “বাজর্ষি উপন্যাসে ববি যে গোবিন্দ মাণিক্যের কথা লিখেছিলেন, এই রাধাকিশোর তো 
তাঁরই বংশধর | নিজস্ব যোগ্যতা থাকুক বা না থাকুক, বংশ-মযাদার জন্যই তিনি শ্রদ্ধেয় । 
রাজ-সন্দর্শনে একজন কবি যাবেন, এতে অসম্মানের কিছু নেই । 

ববি বললেন, আমিই আজ সন্ধ্যাকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাব । 

দেশীয় রাজাদের কুকীর্তি ও মুখাঁমির বহু' কাহিনী জনসাধারণের মধ্যে প্রচারিত । ইংরেজ 
শাসকদের দববাবে এই সব দেশীয় রাজারা উৎকট পোশাক পরে ভূত্যসুলভ আচরণ করে । বীরচন্দ্র 
ছিল । রাধাবমণের বিবরণ শুনে রবি ধরে নিয়েছেন যে ত্রিপুরার এই নবীন রাজাটি অশিক্ষিত এবং 
ব্যক্তিত্বহীন । তাই রবি ঠিক করেছিলেন, অল্প সময়ের জন্য শিষ্টাচার বিনিময় করেই ফিরে 
আসবেন । 

সাকুলাব রোডেব বাড়িতে মহারাজ রাধাকিশোর দোতলার দরবারকক্ষে কয়েকজন কর্মচারীর সঙ্গে 
আলোচনায় ব্যস্ত ছিলেন, রবিকে দেখেই নিজের আসন ছেড়ে এগিয়ে এলেন । একটি রেশমি 
উত্তরীয় রবির গলায় পরিয়ে দিয়ে নমস্কার জানিয়ে বললেন, কবিবর, আপনার দর্শন পেয়ে ধন্য 
হলাম, আপনি কষ্ট করে নিজে এসেছেন, এ জন্য আমি কৃতার্থ । 

অন্য সকলে ঘর থেকে সরে গেল, মুখোমুখি দুটি চেয়ারে বসার পর কয়েক মিনিট দু'জনেই 
নীরব । 

রবি দেখলেন, বীরচন্দ্র মাণিক্যের দশাসই শরীরের তুলনায় তাঁর এই পুত্রটি বেশ কৃশ, মুণ্ডিত মুখ, 
গোঁফ আছে বটে কিন্তু তা বনবিড়ালের লেজের মতন পূরুষ্টু নয়, ধুতির ওপর গলাবন্ধ জামা পরা, 


২৪২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অলঙ্কারের বাহুল্য নেই, ডান হাতের আঙুলে একটি অঙ্গুরীয় | চক্ষু দুটি স্সিগ্ধ, ওষ্ঠের ভঙ্গি দেখলেই 
মনে হয়, মানুষটি লাজুক প্রকৃতির । 

একটু পরে ধীর স্ববে রাধাকিশোর বললেন, রবীন্দ্রবাবু, আপনার সঙ্গে আমার আগে পরিচয়ের 
সৌভাগ্য হয়নি । আমাব পিতাব সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল আমি জানি । পিতা আমার সঙ্গে 
আপনার পবিচয় কবিযে দেননি । একবারই আমি কলকাতায় এসেছিলাম কয়েক বছব আগে, আপনি 
পিতার সঙ্গে এই ঘরে বসেই কথা বলছিলেন, আমি প্রায় জোর করেই প্রবেশ করেছিলাম, আপনার 
সঙ্গে কথা বলতে উদ্যত হয়েছি, তখনই একজন ইংরেজ রাজপুরুষ এসে গেল, আমার আলাপ করা 
হল না । সে ঘটনা বোধ করি আপনার মুনে নেই ? 

সত্যিই রবি মনে করতে পারলেন না । স্মিত হাস্য করলেন শুধু। 

বাধাকিশোব বললেন, আমাব পিতা আপনার ভগ্নহদয় কাব্যগ্রন্থটি পড়ে আপনার জন্য শিরোপা 
পাঠিয়েছিলেন । সেদিনের তুলনায় আজ আপনি বঙ্গের অগ্রগণ্য কবি । আপনাকে কী দিয়ে সংবর্ধনা 
জানাব জানি না। শুধু এটুকুই জানাতে চাই, আমি আপনার রচনার বিশেষ অনুরক্ত । আপনার 
প্রতিটি রচনা সাগ্রহে পাঠ করি | 

সাধাবণত উচ্চ বংশেব অশিক্ষিত সন্তানরা উদ্ধত, অহংকারী ও দুর্বিনীত হয় । কিন্তু এই যুবকটি 
অতিশয় নম্র ও ভদ্র । রবি ক্রমশ একে পছন্দ করতে লাগলেন । বীরচন্দ্র মাণিক্যের সামনে রবি 
কখনও সহজ হাতে পারতেন না, বযেসের ব্যবধান তো ছিলই, তা ছাড়া তাঁর ব্যক্তিত্ব অন্যদের কাছ 
থেকে খানিকটা ভয় ও সম্ত্রম আদায় করে নিত । কিন্তু সিংহাসনের অধিকারী হলেও এই যুবকটির 
সামনে ববি বেশ স্বচ্ছন্দ বোধ কবছেন । 

বাধাকিশোব আবাব বললেন, কলকাতার সমাজ আমার কাছে অপরিচিত । আমি এতকাল 
আডালেই থেকেছি । ভাগাদোষে আমি লেখাপড়া তেমন কিছু শিখিনি । আমার পিতার মতন আমি 
গান জানি না, ছবি আঁকতে পারি না, কাব্য রচনা করার শক্তিও নেই । কোনও যোগ্যতাই আমার 
নেই । আপনাকে শুধু এটুকুই জানাতে চাই, আমি সাহিত্য ভালবাসি । বাংলা ভাষার বই, বিশেষত 
আপনাব বচিত গ্রন্থগুলি পাঠ করে আমি অনেক কিছু শিখেছি । আপনার কাছে আমি ঝণী । 

ববি এবাব উৎসাহিত হযে বললেন, শুধু বাংলার মাধ্যমেই কি শিক্ষিত হওয়া যায় না! পৃথিবীর 
সব জাতিই মাতৃভাষার মাধ্যমে বিদ্যাচচা করে । 

বাধাকিশোর মুখ নিচ করে বললেন, বড় আশা নিয়ে এসেছিলাম, আপনার বন্ধুত্ব কামনা করব । 
আমাব দুভগ্যি ৷ মহিমেব মুখে শুনলাম, আমার পিতার সচিব রাধারমণ ঘোষমশাই আগেই আপনার 
আশ্রয নিয়েছেন । তিনি আপনাদের জমিদারি পরিচালনার ভার পেয়েছেন, আপনার দক্ষিণ হস্ত 
হবেন । ঘোষমশাই আমাকে পছন্দ করেন না। সিংহাসনে আমার অধিকার নিয়েও তিনি সন্দেহ 
পোষণ করেন । অথচ, আমি যৌবরাজ্য পদে অভিষিক্ত হয়েছি অনেক আগে । 

ববি বললেন, কুমারদেব মধ্যে আপনি বয়োজ্যেষ্ঠ, সিংহাসন তো আপনারই প্রাপ্য । 

রাধাকিশোর এবাব আবেগমথিত স্বরে বললেন, আপনি, আপনি তা স্বীকার করেন ? 

রবিব মনে হল, বর্তমান ত্রিপুরা.তও কি রঘুপতির মতন কেউ আছে ? যে কুটকুশলী নক্ষত্র রায়ের 
মতন অনুজ কোনও কুমাবের মন বিষিয়ে দিয়ে গোবিন্দমাণিক্যের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে ! 

তিনি বললেন, আপনাদের ভ্রাত-বিরোধের বৃত্তান্ত আমি জানি না। তবে এটা বলতে পারি, 
সিংহাসনে উপবিষ্ট রাজার প্রতি অবজ্ঞা দেখানো একটা পাপ । সে পাপের প্রশ্রয় দেওয়া উচিত 
নয় । পৃথিবীতে জন্মে সকলেই রাজা হয় না, কিন্তু রাজভক্ত হবার অধিকার সকলেরই আছে । 

রাধাকিশোর উঠে দাঁড়িয়ে বললেন, রবিবাবু, রবিবাবু, আপনি আমাকে বন্ধু বলে মানবেন ? 

ববিও উঠে দাঁড়িয়ে বললেন, বন্ধু 

তারপর পবস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন । 


২৪৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


°°) রি 
০.০, | ৬৪ 


এখন আব সবলাকে বাড়ি থেকে বেরুবাব জন্য কারুর অনুমতি নিতে হয় না । তাব নিজস্ব গাড়ি 
ও কোচোযান আছে । তাব জনক-জননী শুধু নন, মাতৃকুল ঠাকুব পরিবারের সবাই ধরে নিয়েছে, ও 
মেয়েকে কিছুতেই বাগ মানানো যাবে না। এমন তেজস্বিনী, এমন স্বাধীনচেতা যুবতী এ সমাজে 
আগে কেউ দেখেনি । 

হিন্দু বমণীবা অন্তরালবর্তিনী, উচ্চ বংশের মহিলাবা খানদানি মুসলমান রমণীদের মতন বোবখা 
পবেন না বটে. কিন্তু পবপুকষদেব মুখ দেখান না, আত্মীযঘদেব সামনেও এক গলা ঘোমটা দিযে 
থাকেন, পথে-ঘাটে তাঁদের একা চলাফেরার তো প্রশ্নই ওঠে না। ব্রাহ্মরা নারীদের পদপ্রথা 
ঘোচাবাব জন্য কিছুটা উদ্যম নিয়েছেন বটে, তাও খুব সীমিত গণ্ডিতে, পরিবারেব কোনও পুকষ-সঙ্গী 
ছাড়া ব্রাহ্ম রমণীরাও গৃহ থেকে নির্গত হন না । সরলার মা ব্রাহ্ম, বাবা হিন্দু, সরলা ব্রাহ্ম সমাজের 
প্রভাবে আলোকপ্রাপ্তা হলেও হিন্দু রীতিনীতির প্রতিও তার বেশ ঝোঁক আছে । তাদের পরিবাব 
বঙ্কিমচন্দ্র এবং বাল গঙ্গাধর তিলকের ভক্ত, স্বামী বিবেকানন্দ সম্পর্কে সরলা বেশ উৎসাহী ও 
কৌতূহলী । 

পঁচিশ বছর বযেস হয়ে গেল, সরলা এখনও কুমারী, পুরুষদের সঙ্গে সে অসংকোচে মেশে, কিন্তু 
কোনও বিশেষ পুকষ বেশি ঘনিষ্ঠ হতে চাইলে সে মাঝখানে একটি অদৃশ্য দেওয়াল তুলে দেয়, 
কারুর গদ্গদ বাকা শুনলে সে প্রাণ খুলে হাসে । মা ও বাবা তার বিয়ে দেবাব জন্য অনেক চেষ্টা 
করে এখন হাল ছেড়ে দিয়েছেন। সবলা কখনও বলে না যে সে চিরকুমাবী থাকবে, সে বলে, 
সেরকম যোগ্য পুকষ কোথায় ? মাতামহ দেবেন্দ্রনাথ একখানা তলোয়ারের সঙ্গে তাঁর বিষে দিতে 
চেয়েছিলেন, তেমন পুরুষ কে আছে যে সেই,.তলোয়ার হাতে তুলে নিয়ে তাব জীবন সঙ্গিনী হতে 
পারবে? 

সরলার বার্থ-প্রণয়ীব সংখ্যা দিন দিন বাড়ছে । তাদের মধ্যে কেউ কেউ তিক্তভাবে মন্তব্য কবে, 
ভগবান ভুল করে ওকে মেয়ে হিসেবে গড়েছেন ! ও তো আসলে ব্যাটাছেলে । 

সরলা যে একা একা যেখানে সেখানে যায়, যার তার সঙ্গে মেশে, এতেও কিন্তু কেউ ঠিক নৈতিক 
আপত্তি জানাতে পারে না । সে বিদৃধী ও বুদ্ধিমতী, তার সন্ত্রমবোধ কোনও অংশে কম নয । সে 
একা একা দূর প্রবাসে চাকরি কবে এসেছে । 

ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও সরলা মহীশুরে চাকরি করতে গিয়েছিল নিছক ব্যক্তিস্বাধীনতা 
প্রতিষ্ঠার স্পৃহায় । পুরুষরা লেখাপড়া শেখে জীবিকা অর্জনের জন্য । সরলাও লেখাপড়া শিখেছে, 
তা সে কাজে লাগাবে না কেন £ মেয়েরা উচ্চশিক্ষা লাভ করেও নিছক ঘরের বউ হয়ে থাকবে, তা 
হলে সে শিক্ষার প্রয়োজন কী ? স্বামীরা সগর্বে, কোনও বন্ধুকে বলবে, আমার স্ত্রী গ্র্যাজুয়েট, ভাল 
সংস্কৃত জানে, আর স্ত্রী সেই সময় অন্দরমহলে বসে কোলের সন্তানকে দুধ খাওয়াবে, এতেই রমণী 
জীবনের চরম সার্থকতা ? 

মহীশুরের মহাবানি গার্লস কলেজে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট-এর চাকরি নিয়ে চলে গিয়েছিল 
সরলা । কিছুদিনের মধ্যেই সেখানে বেশ মানিয়ে নিয়েছিল । রাজ সরকার থেকে তাকে দেওয়া 
হয়েছিল একটি সুন্দর ছোটখাটো দোতলা বাড়ি, নীচে ড্রয়িংরুম ও খাবার ঘর, ওপরে দুটি শোবার ঘর, 
তার একটিকে সে ড্রেসিংরুম বানিয়েছিল, সংলগ্ন স্নানের ঘর ও টানা বারান্দা । সব ঘরেই ওয়াল 
পেপার লাগানো । দু'জ্জন সেপাই সে বাড়ি পাহারা দেয়, এ ছাড়া একজন দক্ষিণ ভারতীয় আয়া, 


২৪৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একজন রান্নার ঠাকুর ও কলকাতা থেকে আনা একটি ভৃত্য থাকে সেখানে । সরলা তো নিতান্ত 
শিক্ষয়িত্রী নয, সে ব্রাহ্ম সমাজেব প্রখ্যাত নেতা ও জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি, সে পরিচয় 
রাজ পরিবারেব সবাই জানে, সে জন্য তার বিশেষ খাতির | 
_ সেখানে কযেকটি বিশিষ্ট মুসলমান ও পার্শি পরিবারের সঙ্গে সরলার ঘনিষ্ঠতা হয়েছিল । ভারতের 
বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে মিশে তার দৃষ্টি অনেক প্রসারিত হয়েছে, মহীশুরের ব্রাহ্মণরা 
এখনও সংস্কৃত ভাষায় কথা বলে, তাদের রক্ষণশীলতার মধ্যে ফুটে ওঠে প্রাচীন ভারতের এতিহ্য । 
বেশ ভালভাবেই গুছিয়ে নিয়েছিল সবলা, তবু এক বছরের বেশি সে চাকরিতে টিকতে পারল না । 
আত্মীয-পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা কোনও যুবতীর কোথাও থাকাটা ভারতীয় 
সমাজ এখনও মেনে নিতে পারে না। বিশেষত যদি সেই যুবতী হয় সরলার মতন রূপে গুণে 
অদ্বিতীয়া । মধুলোভী ভ্রমরের মতন যুবকেরা ঘুরঘুর করতে লাগল তার চারপাশে । তারা ঠারেঠোরে 
প্রেমেব কথা বলে, প্রকাবান্তরে বিবাহের প্রস্তাব আসে | এই সব যুবকদের কী ভাবে প্রতিহত করতে 
হয, তা সরলা জানে, সে ভয় পায না। কিন্তু কেউ যদি জোর-জবরদত্তি করে ? ব্যভিচারী, গুণ্ডা 
প্রকৃতির কেউ যদি তাকে সবলে হবণ করতে চায় ? 

একদিন মাঝবান্তিবে তুমুল কাণ্ড হল । 

দারুণ গ্রীষ্মের বাত, সবলার মাদ্রাজি আযাটি তার ঘরে না শুয়ে সিঁড়ির ল্যান্ডিংয়ে ঘুমিয়েছে, বেশি 
বাতাস পাবে বলে ৷ পাহাবাদার সেপাই দু'জনও ঘুমে ঢুলছে। হঠাৎ আয়াটি হাউ-মাউ করে চেঁচিয়ে 
উঠল, তার একটা হাত মাডিযে কে যেন ঢুকে পড়েছে পাশে ঘরে । সেই চিৎকারে জেগে উঠে 
সবলা বেবিযে এসে জিজ্ঞেস কবল, কী হযেছে, কী হয়েছে ? 

আযাটি তখনও ভযে আস্থব | সে হাত তুলে ড্রেসিংকমটি দেখিযে বলতে লাগল ওখানে কেউ 
ঢুকেছে, ভত কিংবা ডাকাত. বিকট তাব চেহারা । 

এ বকম অবস্থাতেও বৃদ্ধি হাবাযনি সরলা । সে চট করে সেই দরজার শেকল বন্ধ করে দিল 
বাইরে থেকে ৷ তাবপব বাবান্দায গিযে চিৎকাব কবতে লাগল, পাহারাওয়ালা, পাহারাওয়ালা, বাড়িতে 
চোর ঢুকেছে! 

সেই চিৎকাবে সেপাই দু'জন জেগে উঠল তো বটেই, রাস্তা থেকে ছুটে এল কয়েকটি পুলিশ । 
ঘরের মধ্যে সত্যিই কেউ বযেছে, সে দিশেহারা হয়ে পেছনের জানলা ভেঙে লাফিয়ে পড়ল রাস্তায় । 
পালাতে পারল না, ধবা পড়ে গেল । তখন দেখা গেল, সে চোর কিংবা ডাকাত নয়, সে একটি 
কুখ্যাত লম্পট । শহবেব একটি অবস্থাপন্ন ঠিকাদারের অকালকুম্মাণ্ড, বহু নারীর সে সর্বনাশ করেছে । 
এরকম একটি জীব তাকে স্পর্শ কবতে চেয়েছে, এ কথা জেনে সরলার শরীর ঘৃণায় কাঁপতে থাকে । 

সে বাতে অন্য একটি পবিবারে আশ্রয় নিল সরলা । পরদিনই এ খবর রাষ্ট্র হয়ে গেল, বিভিন্ন 
সংবাদপত্রে সে বিববণ প্রকাশিত হয়ে সরলাকে আরও লজ্জায় ফেলে দিল। কলকাতার 
পত্রপত্রিকাগুলি এ জন্য দায়ী করল সরলাকেই । ‘বঙ্গবাসী’ পত্রিকা এই মর্মে মন্তব্য করল যে, অমন 
মানী বংশের যুবতী কন্যাব ধেই ধেই করে বিদেশে চাকরি করতে যাবার প্রয়োজনটাই বা কী? 
খাওয়া-পরাব অভাব নাই, কেন খাশোখা নিজেকে এমন বিপদগ্রস্ত করা ! এ খালি বিলাতি সভ্যতার 
অনুকরণ । 

এর পর আর থাকা যায় না, ফিরে আসতে বাধ্য হল সরলা । মাঝখানে তার জ্বর-জারি হয়েছিল, 
এখানে স্বাস্থ্য টিকছে না, এই অজুহাতে তবু কিছু মান রক্ষা হল। সরলাও অনুভব করল যে, 
জীবিকার সঙ্গে প্রয়োজনেব একটা সম্পর্ক থাকা চাই । তাকে কোনও দিন অর্থ-চিস্তা করতে হয়নি, 
জানকীনাথ তাঁর কন্যাব জন্য ভাল মাসোহারার ব্যবস্থা করে রেখেছেন, তবু যে সরলা অত দূরে 
চাকরি করতে গিয়েছিল, তা খানিকটা জেদ আর অনেকটাই শখের বশে । এর কোনওটাই বেশি দিন 
টেকে না। 

কলকাতার অনেকে চাপা বিদ্বুপের স্বরে বলেছে, কী রে, চাকরির শখ মিটল ? খুব তো স্বাধীন 
হতে গিয়েছিলি ! 


২৪৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এখন চাকরি না করলেও সরলা চুপচাপ ঘরে বসে থাকতে রাজি নয় । স্বাধীন থাকার ইচ্ছেও তার 
ঘুচে যাযনি । 

“ভারতী” পত্রিকার অনেকখানি ভার নিয়েছে সে। নিজে লেখকদের সঙ্গে যোগাযোগ করে, 
প্রয়োজনে তাঁদের বাড়িতে গিয়ে তাগাদা দেয় । নিজেও লিখতে শুরু করল নানা প্রবন্ধ । বাবা 
কংগ্রেসের নেতা, সরলাব অস্তরেও দেশপ্রেমের শিখা দিন দিন উজ্জ্বল হচ্ছে । ভারতের অন্যান্য 
অঞ্চলের তুলনায় বাঙালিদের কিছু কিছু দুর্বলতা তাকে পীড়া দেয় । বাঙালিরা যেন স্বভাবগতভাবেই 
কাপুরুষ । অত্যাচারের প্রতিরোধ করতে বাঙালিরা সাহস করে এগিয়ে আসতে পারে না, কেউ 
অপমান করলেও মুখ বুজে সহ্য করে যায়। বাঙালিরা মুখেই যত বাক্যবাগীশ, জ্বালাময়ী ভাষায় 
বক্তৃতার তোড় ছোটাতে পারে, কিন্তু কেউ লাঠি উচিয়ে ধরলেই তারা পৃষ্ঠ প্রদর্শন করে । 

বাঙালিদের এই কাপুরুষতার কারণ কি শারীরিক দুর্বলতা ? ট্রেনে চেপে বোম্বাই থেকে কলকাতা 
পর্যন্ত আসতে আসতেই কত তফাত চোখে পড়ে । মধ্যবর্তী স্টেশনগুলিতে কত তাগড়াই চেহারার 
মানুষ দেখা যায়, জব্বলপুর-এলাহবাদ-পাটনার কুলিরাও জোয়ান, তারা জোর গলায় এক একটা 
স্টেশনের নাম হাঁক পাড়ে । আর বাংলায় ঢোকার পরই দেখা যায়, রোগা ডিগডিগে পুরুষ সব, এমন 
কী কুলিদের গলার স্বরও মিনমিনে । 

একই দেশের মানুষ, অথচ এত বৈপরীত্য কেন ? বাঙালিরা শরীরচচাঁয় পরাত্ুখ, শুধু সেটাই কি 
কারণ ? বাঙালিদের শরীরচচাঁয় উৎসাহিত করতে হবে ঠিকই । পল্লীতে পল্লীতে ব্যায়ামাগার খোলা 
দরকার, কিন্তু তার আগে এই জাতের মন থেকে ভয় ভাঙাতে হবে । কিছু দুঃসাহসী, বেপরোয়া 
যুবকের দল না থাকলে সে জাতির কাপুরুষতার অপবাদ ঘুচতে পারে না। মার খেয়েও মনেব 
জোরে যারা রুখে দাঁড়ায়, তারা অনেক সময় সবলের বিরুদ্ধেও জয়ী হয় । 

‘ভারতী’ পত্রিকায় সরলা একটা রচনা লিখল, তার নাম “বিলিতি ঘুষি বনাম দেশি কিল' । এই 
রচনায় পাঠকদের প্রতি একটা আহ্বান জানানো হল, আপনারা যদি কোনও প্রতিবাদের ঘটনা দেখে 
থাকেন বা তাতে অংশ নিয়ে থাকেন, তা হলে সেই সব ঘটনা লিখে পাঠান । ট্রেনে-স্টিমারে, 
পথে-ঘাটে গোরা সৈন্য বা ইংরেজ সিভিলিয়ানরা অনেক সময় অপমান করে, লাথ- খুঁষি মারে, এমন 
কী কোনও দেশি লোকের সামনে তাদের স্ত্রী-ভগিনী-কন্যাদের প্রতিও অশোভন ইঙ্গিত করে, 
অধিকাংশ ক্ষেত্রেই দেশি লোকরা সেই সব অপমান গিলে ফেলে বাড়িতে গিয়ে ফোঁসে, কিংবা বেশি 
বাড়াবাড়ি কিছু হলে আদালতে নালিশ করে । কেউ কি সাহেবদের সেই বেয়াদপির তৎক্ষণাৎ 
প্রতিবাদ করতে পারে না ? দেখা গেল, কোথাও কোথাও সে রকম ঘটনাও ঘটে, বাঙালিরা একেবার 
নির্জীব হয়ে যায়নি, কোথাও কোনও দুর্বিনীত মাতাল গোরা সৈনিককে কোনও যুবক টানতে টানতে 
কোতোয়ালিতে নিয়ে গেছে, বরিশালে একজন রায়ত এক ইংরেজ তার স্ত্রীকে ধাক্কা দিয়েছিল বলে 
তাকে উত্তম-মধ্যম দিয়ে জেল খাটাতেও দ্বিধা করেনি । যশোরে একটি কলেজের ছাত্র এক সাহেবের 
হাত থেকে উদ্যত ছড়ি কেড়ে নিয়েছে । ‘ভারতী’ পত্রিকায় এই সব বৃত্তান্ত ছাপা হতে অনেকে অবশ্য 
ঠোঁট বেঁকাল ৷ ‘ভারতী’ একটি বিশুদ্ধ সাহিত্য পত্রিকা, কত উচ্চাঙ্গের রচনা সেখানে প্রকাশিত হয়, 
তার মধ্যে এসব কী ? এগুলো কি সাহিত্য পদবাচ্য হতে পারে ? সরলা এ সমালোচনায় কান দেয় না, 
সে বলে, নাই বা হল উচ্চাঙ্গের সাহিত্য, তবু এই সব বৃত্তান্ত পাঠ করে অন্য অনেকে উদ্বুদ্ধ হবে, 
আরও অনেকে প্রতিবাদ জানাবার সাহস সঞ্চয় করতে পারবে ! 

সরলাকে কেন্দ্র করে তার একটি অনুরাগীবৃন্দ আবার গড়ে উঠেছে । ঘোষাল পরিবার এখন 
কাশিয়াবাগান ছেড়ে চলে এসেছে সার্কুলার রোডে । এ বাড়িটাও বেশ বড়, সামনে প্রশস্ত চত্বর, 
পেছন দিকে একটা পুকুর, তার পাশে একটি চৌকো জমি ঝোপঝাড়ে ঢাকা । সেইখানে সরলা স্থাপন 
করেছে একটি ব্যায়ামাগার, পাড়ার ছেলেরা প্রতিদিন বিকেলে মাতাজা নামে এক মুসলমান ওস্তাদের 
কাছে লাঠি খেলা, তলোয়ার চালনা শেখে । সরলা নিজে দাঁড়িয়ে সেই প্রশিক্ষণ দেখে, এক এক 
সময় সে নিজের হাতে তলোয়ার তুলে নেয় । এই অস্ত্রটি তাকে চুম্বকের মতন টানে, কল্পনায় সে 
যেন প্রহরণধারিণী ভারতমাতার মুর্তি দেখতে পায় । 


২৪৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরলার অনুরাগীদের মধ্যে যারা বুদ্ধিজীবী, যারা শারীরিক ব্যায়ামট্যায়াম পছন্দ করে না, তাদেরও 
সরলা নিভৃতে ভাবের কথা বলার সুযোগ দেয় না। এক সঙ্গে সে একাধিককে কাছাকাছি রাখে । 
এদের সঙ্গে কথাবাতাঁ বলার সময সে, বিস্মিতভাবে লক্ষ করে যে অনেকেই দেশ সম্পর্কে উদাসীন, 
মাতৃভূমি যে বিদেশি শাসকদের অধীনে রয়েছে, সে বোধটাও যেন নেই। যে পরাধীন জাতি 
পরাধীনতার জ্বালাও অনুভব করে না, তাদের কি উদ্ধার পাবার কোনও উপায় আছে ? অনেকেই 
একটা ছোট গণ্ডিতে আবদ্ধ, বাংলাব বাইরে পা বাড়ায় না, বোম্বাই-মাদ্রাজকে বলে বিদেশ । 

বৈঠকখানা ঘরেব দেওয়ালে সরলা ভারতের একটা বড মানচিত্র টাঙিয়ে রেখেছে। বন্ধুদের সঙ্গে 
কথা বলতে বলতে থেমে গিয়ে সেই মানচিত্রের দিকে মুখ ফিরিয়ে আবার বলে, ওই দেখো, ওই 
আমাদের দেশ, ওদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় না, ঠিক যেন মাতৃমুর্তি ? তোমরা 
নিজেরা একা একা তাকিষে থেকে দেখো । 

এর পর সে বন্ধুদের ওই মানচিত্রকে প্রণাম করতে শেখাল । ঘরে ঢুকে তারা প্রথমে মানচিত্রের 
দিকে ফিরে দুই হাত জোড করে দাঁড়িয়ে থাকে কয়েক মুহুর্ত । এরকম কিছুদিন চলার পর সরলা 
একদিন সেইসব বন্ধুদের সবার হাতে লাল বঙের রাখি বেঁধে দিয়ে বলল, তোমাদের সকলকে একটা 
শপথ করতে হবে । আমরা সবাই তনু-মন-ধন দিয়ে দেশের সেবা করার জন্য দীক্ষিত হলাম । 
মাতৃভূমির সম্মান রক্ষাব জন্য যদি বিপদ বরণ করতে হয়, তাতেও পিছু-পা হব না। এই রাখিই 
আমাদের ব্যাজ । 

ক্রমশ এই রাখিবন্ধনেব দলটিতে সংখ্যবৃদ্ধি হতে লাগল । এই বিষয়টি সরলা নিজেদের মধ্যেই 
সীমাবদ্ধ রাখতে চেয়েছিল, কিন্তু মুখে মুখে খবব বটেই যায় । একটি তরুণী মেয়ে ঘরসংসারের চিন্তা 
না করে এসব কী কাণ্ড করছে, অনেকে বুঝতেই পারে না । শুভার্থীরা শঙ্কিত হয়ে ভাবে, এবার বুঝি 
এ মেয়েটির পেছনে পুলিশের চর লেগে যাবে । 

যুব সমাজের মুখে মুখে এখন সরলা ঘোষালেব নাম । কলেজের ছাত্ররা সুরেন বাড়জ্যের বক্তৃতায়, 
উদ্বুদ্ধ হয়ে গ্যারিবচ্ডির জীবনী পাঠ করে । ইতালিতে গুপ্ত সমিতি গঠন করে সে দেশের যুবকেরা 
স্বাধীনতার লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিল । এ দেশে সেরকম গ্যারিবন্ডি কোথায় ? বড় বড় 
নেতারা কংগ্রেসের অধিবেশনে শুধু বিভিন্ন দাবিদাওয়ার আবেদন-নিবেদন জানান, স্বাধীনতার কথা 
তো উচ্চারণ করেন না ! সরলা ঘোষাল কি হবেন সেই প্রেরণাদাত্রী ? 

মণিলাল গঙ্গোপাধ্যায় নামে একটি যুবক প্রায়ই আসে সরলার কাছে। সাহিত্যচচয়ি তার খুব 
উৎসাহ, ভবানীপুর অঞ্চলে তাদের একটি সাহিত্য সমিতি আছে। সে একদিন সরলার কাছে প্রস্তাব 
দিল, তাদের সমিতির সাংবৎসরিক উৎসবে সরলাকে সভানেত্রী হতে হবে । সরলা তো আকাশ 
(থকে পড়ল ! এ রকম আবার হয় নাকি ? পুরুষদের আহুত সভায় সভাপতির আসনে বসবে এক 
নারী, এ কখনও সম্ভব ? এমন কেউ কখনও শোনেনি । যদি বা লোকনিন্দা বা অপবাদ অগ্রাহ্য 
করাও যায়, তবু সাহিত্য সভার সভাপতিত্ব করার কী এমন যোগ্যতা আছে সরলার ? সে এখনও সে 
রকম কিছু সাহিত্য রচনা করেনি । বরং তার মা স্বর্ণকুমারী একজন প্রধানা লেখিকা, তিনি রাজি হলে 
তবু মানায় । কিন্তু মণিলাল নাছোড্‌ পান্দা, সরলাকেই তাদের চাই, তাদের ক্লাবের সব সদস্য মিলে 
সেই সিদ্ধান্তই নিয়েছে । 

কয়েক দিন এই নিয়ে গীড়াপীড়ি চলার পর সরলার মাথায় একটা বিশেষ পরিকল্পনা এসে গেল । 
বোম্বাই রাজো বাল গঙ্গাধব তিলক শিবাজী উৎসবের প্রবর্তন করে বিশেষ সার্থক হয়েছেন । গণেশ 
পূজা যেমন জনপ্রিয় হয়েছে, তেমনি বীর যোদ্ধা শিবাজীকেও জনসাধারণ আদর্শ হিসেবে গ্রহণ 
করেছে । সরলার মাথায় মাঝে মাঝে ঘোরে, বাংলার কোনও বীরপুরুষকে সেইরকম আদর্শ হিসেবে 
গ্রহণ করা যায় না ? বাংলার সাধারণ মানুষ শিবাজীর বিষয়ে কিছুই জানে না। শিক্ষিত লোকেরাও 
শিবাজীকে উচ্চ চক্ষে দেখে না । ইংরেজ এতিহাসিকরা শিবাজীকে আখ্যা দিয়েছে ‘পাহাড়ি ইদুর" 
আফজল খাঁ হত্যা প্রসঙ্গটিকে শিবাজীর বীরত্বের বদলে হীন বিশ্বাসঘাতকতার নিদর্শন, এ দেশের 
শিক্ষিত লোকেরাও তাই মনে করে । তিলক অবশ্য তাঁর পত্রিকায় আফজল খাঁ হত্যার যৌক্তিকতা 


২৪৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রমাণ করেছেন জোরালো ভাষায়, সরলা সেটাই মানে | তবু একজন বাঙালি বীর কি পাওয়া যাবে 
না ! কতকাল হল বাঙালিরা যুদ্ধ করতে ভুলে গেছে। বাঙালির ইতিহাসও তো লেখা হয়নি এ 
পর্যন্ত । বঙ্ষিমচন্দ্র পর্যন্ত এ নিয়ে আফশোস করে গেছেন । 

হঠাৎ সরলার মনে পড়ল, প্রতাপাদিত্যর কথা । শিবাজী মহারাজার তুলনায় প্রতাপাদিত্য নিতাস্তই 
এক ছোট জমিদার, বারভুঁইয়ার অন্যতম । খুল্পতাতকে অন্যায়ভাবে হত্যা করার কলঙ্ক আছে তাঁর 
নামেও ৷ কিন্তু অন্য দিকে বাংলার এক ক্ষুদ্র জমিদার হয়েও তিনি মোগল বাদশাহের বিরুদ্ধে রুখে 
দাঁড়িয়ে স্বাধীন হতে চেয়েছিলেন, নিজের নামে সিককা টাকা চালিয়েছেন, এই যে সাহস, এই যে 
পৌরুষ, এটাকেই যদি বেশি করে দেখানো যায় ? বাঙালি জানবে যে প্রবল শক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ 
করার মতন বীর্যবান বাঙালি ছিল । প্রতিবাদের এই তেজটাই তো বড় কথা । এখনকার ইংরেজ 
শাসকরাও তো মহা শক্তিমান, সব অস্ত্রশস্ত্র তাদের হাতে, তবু কি তাদের অত্যাচারের প্রতিবাদ করবে 
না এ দেশের মানুষ ? চিরকাল এমন মুখ বুজে সহ্য করে যাবে? 

মণিলালকে সরলা বলল, তোমাদের সভায় আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সাহিত্য 
পাঠ-টাঠ আপাতত বন্ধ থাক । তোমরা একটা 'প্রতাপাদিত্য উৎসব করতে পারবে ? ১লা বৈশাখ 
প্রতাপাদিত্যের রাজ্যাভিষেক হয়েছিল, উৎসব হোক সেই দিনটাতে | প্রতাপাদিত্যের জীবনীর 
উপাদান সংগ্রহ করো, বই জোগাড় করো, তারপর তাঁর বীরত্ব ও সাহসিকতার দিকটা বেশি উজ্জ্বল 
করে কেউ লিখুক একটা প্রবন্ধ । সেই প্রবন্ধটি পাঠ করে সাধারণ মানুষকে তাঁর কথা জানানো 
হোক । সভায় আর কোনও বক্তৃতা হবে না। চতুর্দিকে লোক লাগিয়ে খুঁজে খুঁজে বার করো, কোন্‌ 
বাঙালির ছেলে তলোয়ার খেলতে জানে, কুস্তি, বক্সিং জানে, লাঠি চালায় । কবিতা আর গল্প পাঠের 
বদলে সেই সব ছেলেদের অস্ত্র শিক্ষার প্রদর্শন হোক । যারা যারা বিশেষ কৃতিত্ব দেখাবে, তাদের 
প্রত্যেককে আমি একটি করে সোনার মেডেল দেব ! সেই মেডেলের পেছনে লেখা থাকবে, দেবাঃ 
দুর্বলঘাতকাঃ ! 

মণিলালের দলবল তাতেই রাজি । দেখা গেল, বাঙালি একেবারে নির্জীব নয়, 
লাঠি-ছোরা-তলোয়ার চালাতেও বেশ কিছু ছেলে দক্ষ । মঞ্চের ওপর প্রতাপাদিত্যের একটি 
তৈলচিত্র, তার সামনে একটি তলোয়ার । সরলা শুভ্র সিল্কের শাড়ি পরে এসেছে । শরীরে কোনও 
অলঙ্কার নেই, একটা ওড়নায় মাথার অর্ধেকটা ঢাকা, সে একটা রক্তজবা ফুলের মালা সেই তৈলচিত্রে 
পরিয়ে দিয়ে উদ্বোধন করল সভার । তার পর দর্শকদের দিকে ফিরে নমস্কার জানিয়ে বসল পাশের 
চেয়ারে, একটি কথাও উচ্চারণ করল না । শুরু হল লাঠি খেলা, অসি খেলা । 

ভবানীপুরের ক্লাব-প্রাঙ্গণে দর্শকের ভিড়ে যেন তিল ধারণের জায়গা নেই। এ রকম দৃশ্য 
কলকাতার মানুষ আগে কখনও দেখেনি । বাঙালির হাতে অস্ত্র, আর তাদের উৎসাহ দিচ্ছে মঞ্চে 
উপবিষ্ট এক বড় ঘরের কুমারী তরুণী ! 

পরের দিন সংবাদপত্রগুলিতে লেখা হল, “কলিকাতার বুকের ওপর যুবক-সভায় এক মহিলা 
সভানেত্রীত্ব করিতেছেন দেখিয়া ধন্য হইলাম ! এমন যে রক্ষণশীল পত্রিকা ‘বঙ্গবাসী’, সেখানেও 
বেরুল, “মরি মরি কী দেখিলাম ? এ কী সভা! বক্তিমে নয়, টেবিল চাপড়া-চাপড়ি নয়-_শুধু 
বঙ্গবীরের স্মৃতি আবাহন, বঙ্গ যুবকদের কঠিন হস্তে অন্ত্রধারণ ও তাদের নেত্রী এক 
বঙ্গললনা- ব্রাহ্মণকুমারীর সুকোমল হস্তে পুরস্কার বিতরণ | দেবী দশভুজা কি আজ সশরীরে 
অবতীর্ণ হইলেন ? ব্রাহ্মণের ঘরে কন্যা জাগিয়াছে, বঙ্গের গৌরবের দিন ফিরিয়াছে।” 

এর পর আরও অনেক জায়গায় 'প্রতাপাদিত্য উৎসব’ অনুষ্ঠিত হতে লাগল । সরলা বাংলার 
ইতিহাস ঘেঁটে আরও কয়েকজন শৌর্যবান পুরুষকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় মন দিল । রাজস্থান, 
পঞ্জাবে অনেক বীরের আত্মদানের কাহিনী আছে, সরলা খুঁজে পেতে চায় বাঙালির দৃষ্টান্ত । শিবাজী 
কিংবা বিশেষ কোনও একজনকে সারা ভারতের মানুষ মেনে নেবে কি না, কিংবা মানতে কতদিন 
সময় লাগবে কে জানে ! তার চেয়ে দেশের বিভিন্ন অংশে স্থানীয় বীরপুরুষদের আদর্শ হিসেবে 
প্রতিষ্ঠিত করতে পারলেও অনেক কাজ হবে | সাধারণ মানুষকে সচেতন করাটাই বড় কথা । 


২৪৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরলার চোখ পড়ল প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্যের দিকে । এঁর সম্পর্কে অনেকেই প্রায় কিছুই 
জানে না। উদয়াদিত্য স্বাধীনতা রক্ষা করতে পারেননি । কিন্তু আক্রমণোদ্যত বিশাল মোগল 
বাহিনীকে দেখেও তিনি ভয়ে পালাননি । স্বাধীনতা রক্ষার জন্য সম্মুখসমরে তিনি প্রাণ দিয়েছেন । 
সেই সাহসিকতার মূল্য নেই ? এখন আবার অনেককেই তো দেশের জন্য প্রাণ দিতে হবে । যারা 
প্রাণ দেবে, তারাও হবে পরবর্তীদের কাছে প্রেরণান্বরূপ । 

এবারে ‘উদয়াদিত্য উৎসবের ব্যবস্থা করতে হবে বেশ বড় আকারের । পাছে কেউ মনে করে যে 
প্রত্যেকটি উৎসবে সভানেত্রীর আসন গ্রহণ করে সরলা নিজের খ্যাতি-প্রতিপত্তি বাড়াচ্ছে, তাই মাঝে 
মাঝে সে আড়ালে থাকে | মঞ্চে ওঠে না কিংবা উৎসবের ধারে-কাছেও যায় না । যদিও পরিকল্পনা 
সব তারই এবং টাকাপয়সাও সে নিজেই দেয় । কলেজ স্ট্রিটের আযালবার্ট হল সভাসমিতির জন্য 
বিখ্যাত, ‘উদয়াদিত্য উৎসব’ হবে সেখানেই । আ্যালবার্ট হলের ট্রাস্টি এখন নরেন সেন, তাঁর কাছে 
ভাড়ার টাকা পাঠিয়ে দেওয়া হল । উদয়াদিত্যের কোনও প্রতিকৃতি পাওয়া যায় না, তাই ঠিক হল 
মঞ্চে রাখা হবে শুধু একটা তলোয়ার । সবাই তাতেই পুষ্পাঞ্জলি দেবে । এক অবাঙালি জমিদারের 
কাছ থেকে হাতলে হীরেজহরত বসানো একটি বড় তলোয়ারও সংগ্রহ করা হয়েছে। শ্রীশ সেন 
নামে উৎসাহী যুবকের ওপর সব ব্যবস্থাপনার ভার, সে প্রতিদিন এসে সরলার কাছ থেকে পরামর্শ 
নিয়ে যায় । সভাপতি হবেন ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, তিনি উত্তম বক্তা, তিনি আসতে সাগ্রহে 
রাজিও হয়েছেন । 

মিটিং শুরু হবে বিকেল চাবটের সময়, দুপুর বারোটায় শ্রীশ সেন দৌড়তে দৌড়তে এসে এক 
দাকণ দুঃসংবাদ দিল । নবেন সেন ভয় পেয়ে আলবার্ট হলে তালাবন্ধ করে দিয়েছেন, এ মিটিং তিনি 
হতে দেবেন না। তিনি শুনেছেন, ছেলেরা তলোয়ার পূজা করবে, এ তো ভয়াবহ রাজ দ্রোহাত্মক 
কাজ | সুতবাং মিটিং বন্ধ ৷ 

সবলার ফর্সা মুখখানি ক্রোধে অগ্নিবর্ণ ধারণ করল । শাণিত গলায় সে বলল, কী, মিটিং হবে না, 
মানে ? সব সংবাদপত্রে জানানো হযেছে, রাশি রাশি হ্যান্ডবিল বিলি হয়েছে, দেয়ালে পোস্টার 
পড়েছে, মিটিং হবে না ? উনি সই করে অগ্রিম টাকা নিয়েছেন, এখন মিটিং বন্ধ করার কী অধিকার 
আছে ? আমি ওর নামে মামলা করব ? 

কিন্ত মামলা-মোকদদমার নিষ্পত্তি তো একদিনে হয় না। আজকের অনুষ্ঠান বন্ধ রাখা ছাড়া তো 
গতি নেই ! 

সরলা বাড়ির ভেতব থেকে এক মুঠো টাকা নিয়ে এসে বলল, আপনারা কাছাকাছি কোনও 
থিয়েটাব হল যে-কোনও উপায়ে ভাড়া করুন । যত টাকা লাগে আমি দেব | মিটিং হবেই হবে। 

গ্রীশ অন্য হল ভাডা কবতে ছুটে গেল, সরলা চিঠি লিখতে বসল নরেন সেনকে । ইন্ডিয়ান 
প্রতিবাদ করেছেন, এখন বৃদ্ধ বয়েসে তাঁর ভীমরতি হয়েছে নাকি ? একদল যুবক তলোয়ার পুজো 
করতে চায়, পুলিশ যদি ধরপাকড় করতে চায় ওই ছেলেদের ধরবে, উদ্যোক্তা হিসেবে সরলাকে 
নজরবন্দি করতে পারে, জেনেশুনেই তারা এই ঝুঁকি নিয়েছে, আর আ্যালবার্ট হলের ট্রাস্টি হিসেবে 
নরেন সেন এইটুকু দায়িত্ব নিতে পারেন না ? 

রাগের মাথায় সরলার চিঠির ভাষায় আগুন ছুটতে লাগল । “..আজ আপনি তাদের এ পূজা যদি 
বন্ধ করেন, সংবাদপত্রের সুত্রে সমস্ত ভারতবর্ষে টি টি পড়ে যাবে । সবাই বলবে, বাঙালি যুবকেরা 
খড্াপূজা করতে চেয়েছিল, একজন নেতৃস্থানীয় বাঙালি বৃদ্ধ হিন্দু তাতে বাধা দিয়েছেন, তাঁর 
অতিমাত্রায় রাজভক্তি তাতে রাজদ্রোহিতার গন্ধ পেয়ে থরহরি কম্পমান হয়েছে, তাঁর তথাকথিত 
হিন্দুত্বের আজ তিনি সম্পূর্ণ ফেইল করেছেন । এই তো একদিকে দেশের লোকের ধিকার-__আর 
একদিকে আপনি মামলায় ফেঁসে যাবেন...ছেলেরা আপনার নামে ক্ষতিপূরণের মামলা আনতে 
পারে । আইনত আপনিই দায়ী... |” 

লোক মারফত সেই চিঠি পেয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন নরেন সেন। সরলা ঘোষালের 


২৪৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জনপ্রিয়তার কথা তিনি জানেন । অনেক যুবক তার কথায় ওঠে-বসে । সরলার উস্কানিতে তারা 
কখন কী হামলা করবে তার ঠিক নেই। এদিকে তলোয়ার পূজাও তো সাঙ্ঘাতিক ব্যাপার, এ যে 
ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ইঙ্গিত । ইতালিতে, আয়াল্যান্ডে যা চলেছে, তা কি ভারতে 
কখনও সম্ভব ? সরলা ছেলেমানুষ, সিপাহি বিদ্রোহের দিনগুলির কথা সে জানে না। নরেন সেনের 
তখন চোদ্দো বছর বযেস ছিল, সিপাহিদের বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা যে কী চরম নিষ্ঠুর 
পন্থা অবলম্বন করেছিল, তার ভয়াবহ স্মৃতি এখনও অনেকের মনে রয়ে গেছে। 

অনেক ভেবেচিন্তে দূত মারফত চাবি পাঠিয়ে দিয়ে তিনি সংক্ষিপ্ত চিঠিতে জানালেন যে, যুবকেরা 
উৎসব করতে চায় ককক, তবে এ বাবদ কোনও রকম গণ্ডগোল হলে তার সব দায়িত্ব সরলা 
ঘোষালকে নিতে হবে ৷ 

নিজে একজন মানী-গুণী ও সমাজের বিশিষ্ট ব্যক্তি হয়েও যে দায়িত্ব নিতে ভয় পান, সেই দায়িত্ব 
তাঁর কন্যাসমা একটি পঁচিশ বছরের যুবতীর কাঁধে চাপিয়ে নিশ্চিন্ত হতে চান নরেন সেন। 

এদিকে শ্রীশ এর মধ্যে আলবার্ট হলের কাছাকাছি হ্যারিসন রোডের ওপর আলফ্রেড থিয়েটার 
ভাডা করে এসেছে দ্বিগুণ টাকায় । থিয়েটারের মালিক একজন মারোয়াড়ি ব্যবসায়ী, তাকে জানানো 
হয়েছে উৎসবেব অঙ্গ হিসেবে তলোয়ার পুজোর কথা । মালিকের তাতে আপত্তি নেই, সে বলেছে, 
আপনারা পূজা করেন, নাচেন, কুদেন, সে আপনারা জানেন । আমার ভাড়ার টাকা ঠিকঠাক পেলেই 
হল । 

সে মারোয়াডি আর টাকা ফেরত দেবে না । দুটো হলের মধ্যে কোথায় হবে উৎসব ? উদ্যোক্তারা 
জরুরি মিটিং-এ বসল । হাতে আর বেশি সময় নেই । আযালবার্ট হলের কথা লোকজনকে জানানো 
হয়ে গেছে, সেখানেই ব্যবস্থা করা উচিত । কিন্তু নরেন সেনের ব্যবহারে সকলেই কুপিত হয়ে 
আছে। নবেন সেন যে হল দিতে আপত্তি করেছিলেন, সেটাও জনসাধারণের জানা উচিত । তখন 
ঠিক হল, আলফ্রেড থিয়েটার হলেই হবে অনুষ্ঠান, আযালবার্ট হলের সামনে ভলান্টিয়ার দাঁড় করিয়ে 
রাখা হবে, তারা দর্শক-শ্রোতাদের থিয়েটার হলে পৌছে দেবে । 

যথাসময়ে বিপুল জনসমাগমে শুরু হল অনুষ্ঠান । সরলা নিজে গেল না, তার উদ্বোধনী ভাষণ 
লিখে পাঠিয়ে দিল । বাড়িতে সে বসে রইল উদ্বিগ্ন প্রতীক্ষায় । সত্যিই কি পুলিশ হামলা চালাবে ? 
তাব অনুবত্তী যুবকেরা কারারুদ্ধ হবে ? সরলাও ওদের সঙ্গে যেতে রাজি আছে । সরলা যেন মনে 
মনে চায়, একটা কিছু ঘটুক, ইংরেজ সরকারের টনক নড়ক, দমননীতি শুরু হোক । তাতে যুব 
সম্প্রদায় আরও বেশি উত্তেজিত হবে । ব্রিটিশ সরকারের অস্ত্র আইনে ভারতীয়রা কোনও অস্ত্রশস্ত্র 
নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারে না। এখন প্রকাশ্যে অস্ত্র পূজা তো সরকারি আইনেরই 
বিরুদ্ধতা । এত বড় একটা দেশ, কোটি কোটি মানুষ, তারা আত্মরক্ষার জন্যও অস্ত্র ধারণ করতে 
পারবে না ? শাসকরা সব সময় অস্ত্র উচিয়ে রাখবে, আর তার তলায় বধ্য পশুর মতন মাথা নিচু করে 
থাকবে এ দেশের মানুষ ? 

একা বৈঠকখানা ঘরে ভারতের মানচিত্রের সামনে দাঁড়িয়ে থাকে সরলা । এক সময় সে সেই 
মানচিত্রের মধ্যে যেন দেখতে পায় অসংখ্য মানুষের চেহারা । তাদের পোশাক কতরকম, হিন্দু, 
মুসলমান, শিখ, বৌদ্ধ...এত মানুষ যদি সঙ্ঘবদ্ধ হয়, দেশকে মাতৃভূমি হিসেবে চিনতে শেখে, 
মাতৃভূমিকে পরাধীনতার অপমান থেকে মুক্ত করার জন্য একসঙ্গে রুখে দাঁড়ায়, তা হলে শাসক 
সম্প্রদায় বিচলিত হবে না ? 

আবেগে সরলার চোখে জল এসে যায় । আঁচল দিয়ে বারবার চক্ষু মোছে তবু জলের ধারা থামে 
না। এই অবস্থায় তাকে কেউ দেখে ফেললে কী ভাববে ? সে একা একা কাঁদছে কেন ? আর তো 
কোনও মেয়ের এরকম হয় না ! 

দুঃখে নয় । এ সরলার আনন্দাশ্রু | কল্পনায় সে দেখতে পাচ্ছে জাগ্রত ভারত । অস্ফুট কঠে সে 
গাইতে লাগল : 

গাও সকল কণ্ঠে সকল ভাবে 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৫০ 


হর হর হর-_ জয় হিন্দুস্থান 

সৎশ্রী আকাল হিন্দুস্থান ! 

আল্লা হো আকবর হিন্দুস্থান ! 
পা টি Re 
হী রা CL ০৯ 
০০,067 

EC AM 
/ 5 AAA ‘ F 
৩৫ 


মেঘলা দুপুরবেলা জানলার ধারে লেখার টেবিলে বসে আছে ইন্দিরা ৷ বালিগঞ্জের এই বাড়িটি 
জ্ঞানদানন্দিনী কিনেছেন কিছুদিন আগে । কলকাতার দক্ষিণে বালিগঞ্জ নামে অঞ্চলটি খুবই 
জনবিবল, মাঝে মাঝে একটি-দুটি বাড়ি, আর বেশিরভাগই ঝোপঝাড় ও পুকুর ! ন’ বিঘে জমির 
ওপর এই বাডিটিকেও ঘিরে রয়েছে বড় বড় গাছপালা, রাস্তা দিয়ে কচিৎ দু-একটি গাড়ি-ঘোড়া যায় । 

একটা বাঁধানো খাতায একখানি চিঠি দেখে দেখে টুকে রাখছে ইন্দিরা । মাঝে মাঝে লেখা 
থামিয়ে অলস নেত্রে দেখছে জানলার বাইরের দৃশ্য । মেঘের ছায়া পড়েছে সামনের চত্বরে, উদ্যানে, 
দূরের দিঘিতে । অনেক উচু আকাশ থেকে ঘুরে ঘুরে নামছে চিল, ওরা আসন্ন বৃষ্টির গন্ধ পায় । 
জামরুল গাছটায় লাফালাফি করছে গুটিকতক হনুমান, মনরাখন নামে দারোয়ান লোহার গেটে পিঠ 
ঠেকিয়ে উদাস সুরে কী একটা গান গাইছে । আবার লেখায় মনোনিবেশ করল ইন্দিরা । খানিক 
বাদে কিছু একটা শব্দে পিছনে তাকিয়ে সে দেখতে পেল, কখন সরলা এসে দাঁড়িয়েছে দরজার 
কাছে। গেট দিয়ে সরলার গাড়ি ঢোকার শব্দও সে টের পায়নি । 

চট করে চিঠিটা ভাঁজ করে ব্লাউজের মধ্যে লুকিয়ে ফেলল ইন্দিরা, তারপর খাতাটা বন্ধ করে 
বলল, ওমা; সল্লি, আয় আয়__- | 

সরলা কাছে এসে বলল, সারা বাড়িতে দেখি সবাই ঘুমোচ্ছে । তুই বুঝি দুপুরে ঘুম দিস না ! 

ইন্দিরা বলল, দুপুরবেলা আমার ঘুম আসে না। বৃষ্টি আসবে, বাইরের আলোটা কী সুন্দর হয়েছে 
দ্যাখ ! ঠিক ভোরবেলার মতন । 

সরলা বলল, এরকম ডিফিউজড লাইট আমারও ভাল লাগে । বিবি, তুই আমাকে দেখেই কী 
লুকিয়ে ফেললি রে? 

ইন্দিরা সঙ্গে সঙ্গে বুকের কাছে হাত চাপা দিয়ে বলল, ও কিছুনা । 

সরলা সারা মুখ হাসিতে ঝলমলিয়ে বলল, চিঠি, তাই নারে ? কার চিঠি, দেখি দেখি ! 

সরলা হাত বাড়াতেই ইন্দিরা খানিকটা পিছিয়ে গেল । সরলা তবু তাকে ধরতে যেতেই দৌড়তে 
লাগল ইন্দিরা । কৌতুকহাস্যে খলখলিয়ে সরলা বলল, তবে রে, দিবি না ? আমি দেখবই-_ 

দুই বোনে ছোটাছুটি করতে লাগল কক্ষের মধ্যে । সরলার শাড়ি আঁট-সাঁট করে পরা, ইন্দিরার 
আঁচল লুটোচ্ছে। সরলা দৌড়ঝাঁপে অভ্যস্ত, ইন্দিরা নরম, নমনীয় । অচিরেই সরলা ধরে ফেলল 
ইন্দিরাকে, ইন্দিরা আর্তকণ্ঠে চেঁচিয়ে বলল, না, না, দেব না, দেব না, কিছুতেই দেব না । 

সরলা থমকে গেল । ইন্দিরার মুখের দিকে বেশ কয়েক পলক দৃষ্টি স্থাপন করে শান্ত গলায় বলল, 
সত্যি দেখাবি না ? তবে থাক । আমি কি জোর করে কেড়ে নেব নাকি ? 

সরলা টেবিলের কাছে সরে এসে চেয়ারটিতে বসল । 

ইন্দিরা বুক থেকে চিঠিখানা বার করে রেখে দিল একটা দেয়াল-আলমারিতে । সেটাতে চাবি বন্ধ 
করল। 

২৫১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরলা খাতাখানা খুলে পড়া শুরু করল । ইন্দিরার হস্তাক্ষর যাকে বলে মুক্তোর মতন । বাংলা ও 
ইংরিজি দুটোই পাকা লেখা । কয়েক লাইন পড়তে পড়তে মুগ্ধ হয়ে গিয়ে সরলা বলল, এ কী 
লিখেছিস রে বিবি ? এত সুন্দর ভাষা । তোকে ভারতী পত্রিকার জন্য কিছু লেখা দেবার জন্য বলে 
বলে হন্যে হয়ে গেছি । কিছুতেই লেখা দিস না । আর এদিকে লুকিয়ে লুকিয়ে সাহিত্যচ্ঠা করিস ? 
‘আজকাল আমি আমার লেখা ও আলস্যের মাঝে মাঝে কবি কীট্‌সের একটি ক্ষুদ্র জীবনচরিত 
অল্পস্বল্প পাঠ করি । পাছে একদমে একেবারে শেষ হয়ে যায় সেই জন্য রেখে রেখে রয়ে রয়ে 
পড়ি__ পড়তে বেশ লাগে । আমি যত ইংরাজ কবি জানি সবচেয়ে কীট্‌সের সঙ্গে আমার আত্মীয়তা 
আমি বেশি করে অনুভব করি |... কীট্‌সের লেখায় কবিহৃদয়ের স্বাভাবিক সুগভীর আনন্দ তার 
রচনার কলানৈপুণ্যের ভেতর থেকে একটা সজীব উজ্ম্বলতার সঙ্গে বিচ্ছুরিত হতে থাকে । সেইটে 
আমাকে ভারি আকর্ষণ করে 17... বাঃ বাঃ, অতি চমৎকার । কীটুসের ওপর এই প্রবন্ধটা তুই আজই 
‘ভারতী’র জন্য কপি করে দে! 

ইন্দিরা ওষ্ঠ টিপে হেসে বলল, ওটা বুঝি আমার লেখা ? তুই পড়ে বুঝতে পারলি না ? আমি 
অমন ভাষা লিখতে পারি ? তা হলেই হয়েছে । 


__রবিমামার লেখা, তোর খাতা কেন ? তোরই তো হাতের লেখা দেখছি । 

_ রবিকা আমায় যত চিঠি লেখেন, তার কতক কতক অংশ আমি এই খাতায় টুকে রাখি । 
এগুলির লিটারেরি ভ্যালু অমূল্য । 

__রবিমামার সব লেখারই লিটারেরি ভ্যালু অমূল্য । কিন্তু চিঠি থেকে খাতায় টোকার কী মানে 
হয় ? পুরো চিঠিই তো রেখে দেওয়া যায় । 

চিঠি হারিয়ে যেতে পারে । তা ছাড়া পুরো চিঠি তো সকলের পড়ার দরকার নেই । বাদ দিয়ে 
বাদ দিয়ে টুকে রাখি । 

সরলা মুখ তুলে একটুক্ষণ বিমুঢ়ভাবে চুপ করে রইল । তারপর বলল, তুই যে চিঠিটা লুকোচ্ছিলি, 
সেটাও রবিমামার চিঠি ? আমি ভেবেছিলুম, কার না কার প্রেমপত্র ! রবিমামার চিঠি তুই আমাকেও 
দেখাবি না কেন ! 

ইন্দিরা জানলার বাইরে চেয়ে দৃঢ় স্বরে বলল, রবিকা আমাকে যে চিঠি লিখেছেন, সেগুলি আমি 
কোনওদিন কারুকে দেখাব না । ও আমার নিজস্ব সম্পত্তি । 

সরলা ঠোঁট উল্টে বলল, কী জানি বাপু, আমি বুঝি না। রবিমামার চিঠি কি একবার দেখলেও 
ক্ষয়ে যাবে নাকি ? 

একটু থেমে সে আবার বলল, রবিমামা আমার ওপর রাগ করে আছেন শুনেছি । 

ইন্দিরা এবার বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, কেন, কেন, রবিকা তোর ওপর রাগ করবেন কেন £ 

_-ওই যে আমি প্রতাপাদিত্য উৎসব প্রবর্তন করার চেষ্টা করছি ! রবিমামা “বউ ঠাকুরাণীর হাট' 
উপন্যাসে প্রতাপাদিত্যের চরিত্র অন্যরকম এঁকেছেন । উনি কাকে যেন বলেছেন, ওই প্রতাপাদিত্যটা 
তো একটা বিশ্বাসঘাতক, খুনি ! সরলা এখন তাকে হিরো বানাতে চাইছে ! দ্যাখ বিবি, প্রতাপাদিত্যের 
তো অন্য দিকও আছে। সামান্য জমিদার হয়েও দিল্লির বাদশাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল-__ এই 
যে রাজশক্তির বিরুদ্ধেও অস্ত্র ধরার সাহস আর তেজ, আমি বাঙালির কাছে সেটাকেই আদর্শ হিসেবে 
তুলে ধরতে চাই । 

-_ও, এই ব্যাপার ! রবিকার রাগ বেশিদিন থাকে না । দু'দিন বাদেই ভুলে যাবেন । 

_ রবিমামা আমাকে কখনও চিঠি লেখেন না। 

_ সল্লি, তুই কত কাগুই না করছিস শুনতে পাই। ছেলেদের সভায় বক্তৃতা, তলোয়ার পুজো, 
বাড়িতে কারা সব লাঠিসোটা নিয়ে দাপাদাপি করে, ধন্যি তোর সাহস ! 

_-তোকেও তো কতবার ডাকাডাকি করি । কতবার বলেছি, বিবি, তুই আয়, আমরা একটা দল 


২৫২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গড়ি, এ দেশের মেয়েদের জাগাতে হবে । 

_-আমি বাপু ওসব পারি না। বাইরের লোকের সঙ্গে কথা বলতে গেলে আমার মুখই খোলে 
না। সল্লি, তুই একা একা চাকরি করতে গেছিস, কত মানুষের সঙ্গে মেলামেশা করেছিস, পুরুষরা 
তোর হুকুম মানে, তোকে দেখে আমি অবাক হয়ে যাই । 

__তুই আমার সঙ্গে যোগ দে। আস্তে আস্তে সব পেরে যাবি । 

--সবাই কি সব কিছু পারে ? মা তো সব সময় বলে, আমি নাকি ইনট্রোভার্ট । আমি বাড়ি বসে, 
একলা একলা বইটই পড়তে ভালবাসি । আমি বইয়ের জগতে ঘুরে বেড়াই । সাহিত্য-গান-বাজনা 
এই সবেব মধ্যে আমি বড় আনন্দে থাকি । বাড়ির বাইরে কী সব ঘটছে, তা নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে 
করেনা । 

তা হলে তুই বিয়ে করছিস না কেন, মুখপুড়ি ? শুধু শুধু বয়েস বেড়ে যাচ্ছে । 

_আহা-হা, কে কাকে বলে ! তোর মা কত ভাল ভাল পাত্র জোগাড় করে আনে, তুই সব কটা 
নাকচ করে দিস না? 

_ আমার কথা আলাদা । আমি বিয়ের জন্য তৈরি নই । 

মা বলে, সল্লিব উপযুক্ত পাত্র এ দেশে পাওয়া যাবে না । ঢাল-তরোয়ালধারী বীর যোদ্ধা চাই, 
সে আর বাঙালিদেব মধ্যে কোথায ? 

বিবি, তুই কেন বিয়ে কবতে চাস না সত্যি করে বল তো! তোর যখন অন্য কোনও 
আমবিশান নেই, তোব পক্ষে বিয়ে করাই তো স্বাভাবিক । কত ছেলে তোর জন্য হেদিয়ে মরছে ! 
এখানে তো আব কেউ নেই, আমাকে বল না, বিয়ে সম্পর্কে তোর কী ধারণা ? তুই ভয় পাস ? 

-ভয় ? তা এক রকম বলতে পারিস । আমার দূরে চলে যেতে ভয় করে । বিয়ে হয়ে গেলে 
কোনও একটা অচেনা জাযগায় চলে যাব । সব অচেনা মানুষজন, এখানকার সবাইকে ছেড়ে থাকতে 
হবে । 

--কেন, কলকাতা শহবের মধ্যে বুঝি বিয়ে হতে পারে না ? এখন তো আর সেই আগেকার দিন 
নেই, যে মেযেব বিষে হল আর বাপের বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকে গেল, শ্বশুরবাড়িতে বন্দি হয়ে 
থাকতে হবে সাবাজীবন ! কলকাতায় বিয়ে হলে বাপের বাড়িতে আসা-যাওয়া করবি । কিংবা 
একজন বেশ শাস্তশিষ্ট ঘরজামাই আনলেই হয়, তোকে শ্বশুরবাড়ি যেতেই হবে না । ঠাকুর-পরিবারে 
সেটা তো নতুন কিছু নয । 

__আমি ঘর-জামাইদের দু'চক্ষে দেখতে পারি না। এই যাঃ__ কী বলে ফেললুম ! 

লজ্জা পাবাব কিছু নেই । আমার বাবাও ঘর-জামাই থাকেননি । তোর জন্য আমার চিন্তা হয়, 
বিবি | শুধু শুধু বাড়িতে বসে থাকিস, শেষ পর্যন্ত যদি তোর বিয়ে না হয় ? বিধবা হওয়ার চেয়েও 
আইবুডো হয়ে থাকা কি কম জ্বালা ? 

_-তুই থাম তো, আর বিয়ে বিয়ে করতে হবে না । আমার বিয়ের চিন্তায় গোটা বংশের কারুর 
যেন ঘুম নেই । সকলের মুখে এক কথা । তুই যে বিয়ে করছিস না সে জন্য তোকে তো কেউ কিছু 
বলতে সাহস করে না । আমার জনাই শুধু যত চিন্তা । সেদিন দিনু পর্যন্ত এসে বলল, বিবিপিসি, 
বিষে করো না কেন ? আমি বললুম, ধ্যাৎ, তুই থাম তো ছোঁড়া । ভাইপো হয়ে আবার পিসির বিয়ে 
দিতে এসেছেন ! 

দুই বোন এবার প্রাণ খুলে হাসতে লাগল । 

সরলা ও ইন্দিরা যথাক্রমে পঁচিশ ও চবিবশ বছর বয়েস পর্যন্ত কুমারী থেকে ঠাকুর পরিবারে দারুণ 
আলোডন সৃষ্টি করে দিয়েছে। শুধু ঠাকুর পরিবারে কেন, বাংলায় আর কোনও ভদ্র, উচ্চবংশীয় 
পরিবারে এরকম সৃষ্টিছাড়া ব্যাপার একেবারে অকল্পনীয় । অথচ দুটি কন্যারই পাণিপ্রার্থীর সংখ্যা 
প্রচুর । 

ইন্দিরা বলল, নু জাভোৌঁ শাঁঝ তুত্‌ সেলা, তাই না? 

সরলা বলল, ফরাসি কথা, মানে কী রে ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৫৩ 


ইন্দিরা বলল, আমরা ও সব রীতি-নীতি বদলে দিয়েছি! মলিয়েরের একটা নাটকে আছে । 
অচেনা একজন লোককে বিয়ের মন্ত্র পড়ার পরেই প্রাণনাথ বলে আমি ডাকতে পারব না। ওসব 
আমার দ্বারা হবে না । 

সরলা আবাব খাতাখানি ওল্টাতে ওপ্টাতে বলল, রবিমামা তোকে এত চিঠি লিখেছেন ? 

ইন্দিবা বলল, রবিকা যেখানেই যায়, আমাকে লেখে । আমার কাছে সব মনের কথা বলে । সল্লি, 
তুই নিশ্চয়ই মানবি, রথীর মা এসব কথা কিছুই বুঝতে পারে না । আমার আজকাল প্রায়ই মনে হয়, 
রবিকা খুব একা ৷ বাড়িতে যখন থাকে, বউয়ের কাছে শুধু ঘর-সংসারের কথা আর ছেলেমেয়েদের 
কথা শুনতে হয় । ওতে কি তার মন ভরে £ একটা নতুন কবিতা লিখে কাকে শোনাবে ? রথীর 
মাকেও দোষ দিতে পারি না, পাঁচ-পাঁচটা ছেলেমেয়েকে সামলাতেই হিমসিম খেয়ে যায় । 

সরলা বলল, শুধু ছেলেমেয়ে সামলানো নয়, মৃণালিনীমামী রান্নাঘর বড্ড ভালবাসে, যখনই যাই 
দেখি যে রান্নাঘরে কিছু না কিছু রাঁধছে। 

ইন্দিরা বলল, রবিকার জনা আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় । অতবড় একজন কবি । এই যে 
রবিকা কীটসের কথা লিখেছে, কীট্‌স ভাল কবি হতে পারে, রবিকাই বা কম কীসে ? সাহেবদের 
দেশে জন্মালে রবিকার আজ কত কদর হত । সাহেবরা ওর লেখার খবরও রাখে না। 

সরলা বলল, তুই ইংবেজিতে কিছু কিছু কবিতার অনুবাদ কর না ! ইংরিজির এত ভাল ছাত্র ছিলি... 

ইন্দিরা বলল, আমার দ্বারা হবে না। কত বড় বড পণ্ডিত রয়েছেন । কারুর না কারুর করা 
উচিত । আমার কী মনে হয় জানিস, সল্লি, যথাসাধ্য রবিকার সেবা করি, ওর কাছাকাছি থাকি, ওর 
মনে স্ফুর্তি এনে দিই, দেশ-বিদেশের সাহিত্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প করি, গান শোনাই... তুই লক্ষ 
করেছিস, পিয়ানোতে নতুন কোনও সুর বাজালে রবিকার অমনি গান রচনার ইচ্ছে জাগে ? কতদিন 
আমাদের সঙ্গে কথা বলা বা তর্ক করার পর রাত্তিরে সে বিষয়ে কবিতা লিখেছেন বা প্রবন্ধ 
লিখেছেন । একজন প্রতিভাবান লেখককে উৎসাহিত করার জন্য আমার মতন দু'একজনের জীবন 
নিবেদন করলেও একটা কাজ হয় । রবিকার জন্য আমি সব কিছু ছাড়তে পারি । সারাজীবন বিয়ে 
না করে আমি যদি রবিকার কাছাকাছি থাকি, তাতে আমার একটুও কষ্ট হবে না। 

সরলা জিজ্ঞেস করল, রবিমামা তোকে বিয়ের জন্য তাড়া দেন না? 

ইন্দিরা বলল, আর সবাই বললেও রবিকা একবারও ও কথা উচ্চারণ করেননি । 

এই সময় শত শত ঘোড়া ছুটিয়ে এসে পড়ল ঝড় । জানলাগুলিতে খটাখট শব্দ হতেই ওরা 
দৌড়ে গেল । ইন্দিরা পর পর জানলা বন্ধ করতে লাগল, সরলা একটির কাছে দাঁড়িয়ে বলল, এটা 
বন্ধ করতে হবে না, আয় ঝড় দেখি । 

ইন্দিরা বলল, চোখে ধুলো লাগবে যে। 

সরলা বলল, লাগুক ' প্রকৃতির এই শক্তির প্রকাশ দেখলে আমার ভারী আনন্দ হয় । দ্যাখ দ্যাখ 
বড় বড় গাছের ডগাগুলো কেমন নুইয়ে দিয়েছে বাতাস, যে-বাতাস দেখা যায় না! 

ঝড়ের শোঁ শোঁ শব্দে ইন্দিরার ভয় ভয় করে, চোখ ধাঁধানো বিদ্যুতের পর প্রচণ্ড শব্দে বাজ পড়ল 
কাছাকাছি কোথাও । কিন্তু সরলা সরে আসার পাত্রী নয়, সে দাঁড়িয়ে রইল জানলার শিক ধরে । 

একটু পরেই ঝড় প্রশমিত হয়ে নামল বৃষ্টি । বৃষ্টি দেখতে ইন্দিরারও ভাল লাগে, সে বাইরে হাত 
বাড়িয়ে বৃষ্টির স্পর্শ নিতে নিতে গুনগুনিয়ে গাইতে লাগল একটা গান । 

হঠাৎ গান থামিয়ে বলল, সল্লি, তোর তো বীরপুরুষ পছন্দ । ঢাল-তলোয়ারধারী বাঙালি যখন 
পাওয়া যাবে না, বন্দুকধারী বাঙালি হলে চলবে £ প্রতিভাদিদির এক দেওর, কুমুদ, তিনি খুব ভাল 
বন্দুক চালাতে পারেন । প্রায়ই শিকার করতে য়ান শুনেছি । একবার সেই কুমুদবাবুকে দেখবি 
নাকি ? 

সরলা সকৌতুকে বলল, চৌধুরী আ্যান্ড কোম্পানি ? প্রতিভাদিদির তো অনেকগুলো দেওর, তারা 
তো প্রায়ই এ বাড়িতে তোব হাতের চা খেতে আসে শুনেছি । 

ইন্দিরা বলল, ওরা রবিকাকে খুব পছন্দ করে, রবিকার সঙ্গে দেখা করতে আসে । 


২৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সরলা বলল, রবিমামার সঙ্গে দেখা করার জন্য জোড়াসাঁকোর বাড়িতে না গিয়ে এখানে আসে 
যখন, নিশ্চয়ই অন্য টান আছে। হ্যাঁরে বিবি, ওদের ভাইদের মধ্যে যে সবচেয়ে ছোট, সেই 
সুহৎনাথের সঙ্গে আমাদেব দ্বিপুদার মেয়ে নলিনীর বিয়ে হয়ে গেল, অথচ তার ওপরে কণা ভাই 
রয়েছে, তারা এলিজিবল ব্যাচেলর, তাদের এখনও বিয়ে হল না, এটা কী রকম ব্যাপার রে? 

ইন্দিরা বলল, তা আমি কী জানি? 

সরলা বলল, তুই জানিস না £ সুহৃতের এক দাদা, প্রমথ, ওই যে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ 
করে এসেও ভ্যারেন্ডা ভাজছে, সেও তো বিয়ে করেনি । তুই সেই প্রমথকে আপনির বদলে তুমি 
বলিস ? আ্যাই আযাই, মাথা নাড়লে চলবে না, আমি শুনে ফেলেছি। গতবারে সুরেনের জন্মদিনে 
অনেকে এসেছিল, আশু চৌধুরী আ্যান্ড কোম্পানির সবাই ছিল, একসময় তুই সিঁড়ি দিয়ে নামছিলি 
আর প্রমথ উঠছিল, তুই আস্তে আস্তে জিজ্ঞেস করলি, তুমি খেয়েছ ? ভাল করে খেয়েছ ? আমি 
পেছন থেকে শুনে ফেলেছি ! 

ইন্দিরা লজ্জাবনত মুখে বলল, উনি ইনসিস্ট কারন আমাকে তুমি বলার জন্য । 

সরলা বলল, উনি ইনসিস্ট করলেই...তুই প্রথমে যখন চিঠিখানা লুকোচ্ছিলি, আমি ভেবেছিলুম 
বুঝি ওই প্রমথবাবুর চিঠি | মানুষটি খুব বাক্যবাগীশ । তোকে চিঠি লেখে নিশ্চয়ই ? 

ইন্দিরা বলল, তা লেখেন কখনও সখনও | আমরা পরস্পরের বন্ধু । 

সরলা ভুরু তুলে বলল, বন্ধু ? এই বন্ধুত্বের পরিণতি কী ? 

ইন্দিরা বলল, কী আবার পরিণতি হবে ? একজন নারী ও একজন পুরুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক 
থাকতে পারে না সারাজীবন ? 

সরলা বলল, কেন পারবে না? দু'জনেই যদি লেখাপড়া জানা হয়, একটা ইনটেলেকচুয়াল 
ফ্রেন্ডশিপ তো হতেই পারে | কিন্তু সমাজ কি তা মেনে নেবে? 

এই আলোচনা আব এগোতে পারল না, দেখা গেল, গেট দিয়ে একটা বগি গাড়ি ঢুকছে ।. 
দু'জনেই সেদিকে তাকাল, ইন্দিরা বলে উঠল, রবিকা এসেছে, রবিকা ! 

সরলা বলল, আমি তবে এবার যাই ? 

ইন্দিরা বলল, ওমা, ববিকা এসেছে । তুই চলে যাবি কেন ? দেখা করবি না ? 

সরলা বলল, উনি বোধহয় তোর সঙ্গে আলাদা করে বিশেষ কোনও কথা বলতে এসেছেন । 

ইন্দিরা এবার হেসে বলল, ধ্যাৎ ! মুখখানা তোর ফ্যাকাসে হয়ে গেল কেন রে সল্লি ? রবিকাকে 
ভয় পাচ্ছিস নাকি ? দেখিস, রবিকা তোকে কিছুই বকবেন না । 

গাড়ি থেকে নামতে নামতেই বৃষ্টিতে খানিকটা ভিজে গেছেন রবি । একটা তোয়ালে দিয়ে মাথা 
মুছতে মুছতে লম্বা টানা বারান্দা দিয়ে এগিয়ে এলেন । পরনে শুধু কুর্তা আর পাজামা | ইন্দিরা 
দরজার কাছে উৎসুকভাবে দাঁড়িয়েছে, রবি কাছে এসে তার কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, 
বি, বি, দুটো মৌমাছি, দেখিস যেন হুল ফোটাসনি ! 

ইন্দিরা বলল, রবিকা, সল্লি এসেছে । 

ঘরের ভেতবে তাকিয়ে রবি বললেন, এই যে বীরাঙ্গনা, আবার কী নতুন প্রস্তাব ? 

সরলা শুধু হাসল । 

রবি বললেন, সল্লি, এমাসের “ভারতী” খানা পাইনি এখনও ৷ পাঠিয়ে দিস তো । 

তারপর ইন্দিরার দিকে ফিরে বললেন, এক্ষুনি যেতে হবে রে। অনেক কাজ । কালই নাটোর 
রওনা হব । বিবি, তোদের বাড়িতে আমার পকেট-ঘড়িটা ফেলে গেছি? কোথাও খুঁজে পাচ্ছি না 
তো। বাইরে গেলে ঘড়িটা লাগে । 

ইন্দিরা বলল, ঘড়ির কথা তোমার খেয়ালই থাকে না । ভুলো গঙ্গারাম একটা । মা সে ঘড়ি তুলে 
রেখেছেন । হঠাৎ নাটোর যাবে কেন ? 

রবি বললেন, হঠাৎ কেন হবে, আগে থেকেই তো ঠিক হয়ে আছে। বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের 
কনফারেন্স হবে না নাটোরে ? অনেকেই যাচ্ছেন । এবার সেখানে একটা হাঙ্গামা বাধাব । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৫৫ 


ওমা, কীসের হাঙ্গামা হবে? 

_-বড বড় নেতাদের দিয়ে এবারে বাংলা বলিয়ে ছাড়ব । গ্রামের সাধারণ মানুষের সামনে গুঁরা 
ইংবিজি বক্তৃতার তুফান ছোটান, কেউ কিছু বুঝতে পারে না । এরকমটা আর চলতে দেওয়া যায় 
না। ছেলে ছোকরাদের একটা দলকে উস্কে রেখেছি, ওখানে কোনও নেতা ইংরিজি বক্তৃতা শুরু 
করলেই তাবা হই হই রব তুলবে । 

_রবিকা, আমিও নাটোর যাব । আমাকে নিয়ে চলো । 

তুই যাবি ? তা যেতে পারিস । 

সরলা বলল, রবিমামা, আমিও নাটোর যেতে চাই । 

ববি তার দিকে দ্বিধাগ্রস্তভাবে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, তুইও যাবি £ তোর যাওয়ার যে 
একটু মুশকিল আছে। 

সরলা বলল, কীসের মুশকিল ? কলকাতার ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে আমি গান গেয়েছি, 
প্রাদেশিক কংগ্রেসে যাবার অধিকার নেই আমার ? 

রবি বললেন, অধিকার নিশ্চয়ই আছে । মুশকিলটা হচ্ছে এই, নাটোরের রাজা জগদিন্দ্র এবারকার 
হোস্ট । জগদিন্দ্র একদিন বলছিলেন, সরলা ঘোষাল কী সব করছে, ওর পেছনে পুলিশ লাগবে । 
তুই গেলে তোর পিছু পিছু নাটোরেও যদি পুলিশ যায়, সেটা জগদিন্দ্রের পক্ষে সুখকর হবে না। 
আমার অবশ্য মনে হয় না, পুলিশ এতটা বাড়াবাড়ি করবে ! 

সরলা ইন্দিরার দিকে তাকিয়ে ক্ষুণ্ন স্বরে বলল, আমি না গেলেও তুই যাবি ? 

ইন্দিরা আস্তে আস্তে দু'দিকে মাথা নেড়ে বলল, না । 

রবি বললেন, বরং তোরা দু'জনেই এক কাজ কর । আমি সরাসরি যাচ্ছি না, আমাকে একবার 
শিলাইদহ ঘুরে যেতে হবে । অবন, বলু এরা সব যাচ্ছে স্পেশাল ট্রেনে পরশু দিন । ওদের সঙ্গে 
কথা বলে দ্যাখ না, ওরা যদি তোদের নিয়ে যায়__ 

শেষ পর্যন্ত অবশ্য দু'বোনেরই নাটোর যাওয়া হল না। মহারাজ জগদিন্দ্র কংগ্রেসের সব নেতা 
এবং প্রতিনিধিদের সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ির দু'তরফের প্রায় সবাইকেই ঢালাও আমন্ত্রণ জানিয়েছেন, 
কিন্তু মহিলাদের কথা উল্লেখ করেননি । অনাহৃতভাবে মহিলাদের নিয়ে যাওয়া চলে না, তাদের 
থাকার ব্যবস্থার অসুবিধে হবে । 

কংগ্রেসের অধিবেশন বটে, কিন্তু এ যেন নাটোরের রাজার ব্যক্তিগত আমন্ত্রণ । খরচপত্র সবই 
তাঁর । কলকাতা থেকে পুরো একটি স্পেশাল ট্রেন, প্রতিটি স্টেশনে, মহারাজের লোক দাঁড়িয়ে 
আছে, সঙ্গে প্রচুর খাবার-দাবার, তা ছাড়াও কার কী প্রয়োজন তার তদারকি করার জন্য । ট্রেন এসে 
থামল সারাঘাটে, সেখানে স্টিমার প্রস্তুত । নাটোর পৌঁছে দেখা গেল, ব্যবস্থাপনা একেবারে নিখুঁত 
তো বটেই, এলাহি ব্যাপার যাকে বলে । অনেকগুলি বাড়ি সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছে, সকলের 
জন্য নম্বর করা নির্দিষ্ট বিছানা, প্রত্যেক বিছানার পাশে একটি করে বাক্স, তার মধ্যে রয়েছে নতুন 
ধুতি-চাদর । কলকাতা থেকে সবাই নিজস্ব পোশাক-পরিচ্ছদের পুটুলি নিয়ে এসেছেন, সেগুলি 
খোলারই দরকার হবে না । 

এমনভাবে সকলকেই ধুতি-চাদর উপহার দেওয়ার অন্য একটি গূঢ় উদ্দেশ্যও আছে । রবি এবং 
তাঁর অনুরাগী তরুণ সমাজ আগে থেকেই মতলব করে এসেছে, এবারের সম্মেলনে সকলকেই বাঙালি 
মতে দেশি পোশাক পরে আসতে হবে । এখন বাড়ির বাইরে বাঙালিরা চোগা-চাপকান পরে থাকেন, 
আর বিলেত-ফেরত বা হোমড়া-চোমড়ার সর্বক্ষণ সুট-টাই । মোজা না পরা অবস্থায় পা দেখানো 
তাঁরা কল্পনাই করতে পারেন না। এখন ধুতি-চাদর পরার প্রস্তাব উঠলে কেউ আর বলতে পারবেন 
না যে আমি ধুতি আনিনি ! 

শুধু বাঙালি পোশাক নয়, সম্মেলনের সব কার্যক্রম চলবে বাংলা ভাষায় । অধিবেশনের শুরুতেই 
যুবকের দল এই প্রস্তাব তুলবে । অভ্যর্থনা সমিতির সভাপতি নাটোরের মহারাজ জগদিন্দ্র রবির 
চেয়ে বয়েসে ছ'সাত বছরের ছোট হলেও রবির বিশেষ অনুরক্ত বন্ধু, রবি তাঁকে একটি বইও উৎসর্গ 


২৫৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করেছেন । মহারাজ জগদিন্দ্রকে রবি শুধু নাটোর বলে ডাকেন । জগদিন্দ্রের গান-বাজনা, খেলাধুলো 
ও সাহিত্য সব দিকেই খুব উৎসাহ, নিজে ভাল পাখোয়াজ বাজান । প্রবীণ নেতাদের বিরুদ্ধে নবীন 
দলের এই যে বিদ্রোহ, জগদিন্দ্রও তাতে গোপনে যোগ দিয়েছেন | 

প্রবীণরা কিন্তু নবীনদের এই দাবি মানতে চাইলেন না। সম্মেলন শুক হবার আগেই চলতে 
লাগল তর্ক বিতর্ক । প্রবীণদের মধ্যে আছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ 
বন্দ্যোপাধ্যায়, লালমোহন ঘোষ, জানকী নাথ ঘোষাল প্রমুখ । তাঁরা বললেন, অনেকদিন ধুতি পরার 
অভ্যেস নেই । সভার মধ্যে মুক্তকচ্ছ হবার সম্ভাবনা । আব বাংলায় বক্তৃতা ? কংগ্রেস একটি 
সর্বভারতীয় দল, সেখানে বাংলায় বক্তৃতা কেন হবে ? 

তকণরা বলল, মুক্তকচ্ছ হবার সম্ভাবনা থাকলে বেন্ট বেঁধে ধুতি পরুন । আর কংগ্রেস 
সর্বভারতীয দল ঠিকই, কংগ্রেসের বাৎসরিক জাতীয় অধিবেশনে ভাবতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি 
আসে, সেখানে ইংরিজিতে বক্তৃতার যুক্তি আছে। কিন্তু প্রাদেশিক কনফারেন্স হচ্ছে বাংলাদেশে, 
বক্তাবা সবাই বাঙালি, আব শ্রোতারাও বাংলার সাধারণ মানুষ, তাদের মধ্যে চাষা-ভুষোও থাকে, তারা 
ইংরিজি এক বর্ণও বোঝে না। তাদের সামনে চোস্ত ইংরিজিতে বক্তৃতা করা হাস্যকর নয় ? 

প্রবীণরা বললেন, বাংলায় আবার বক্তৃতা দেওয়া যায় নাকি ? বাংলায় সারগর্ভ কথা বলার মতন 
ভোকাবুলারিই নেই । সাধারণ ঘর সংসারের কথা বাংলায় চলে, রাজনৈতিক বক্তৃতা চলে না । 

এব প্রতিবাদে যুবকেব দল হই হই করে উঠল । 

শেষ পর্যন্ত একটা রফা হল । যে-ক'জন নেতা ইংরিজি ছাড়া বাংলায় বক্তৃতা দিতে একেবাবেই 
পাবেন না, তাঁবা ইংবিজিতেই বলবেন, তরুণদের পক্ষ থেকে কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর সেই সব 
বক্তৃতা সঙ্গে সঙ্গে বাংলায় অনুবাদ করে শোনাবেন । আর গান হবে সব বাংলায়, তা বলাই বাহুল্য । 

মাঠেব মধ্যে প্রকাণ্ড শামিয়ানা খাটানো হয়েছে, কয়েক হাজার লোকের সেখানে স্থান সঙ্কুলান 
হবে। অধিবেশনেব আর দু'দিন বাকি আছে, এর মধ্যে আদর-আপ্যায়নের ঠেলায় কারুর কারুর প্রাণ 
ওষ্ঠ।গত । সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কযেক ডজন হুকো-বরদার এসে বিছানাতেই গড়গড়ার 
নল হাতে গুঁজে দেয় ধূমপায়ীদেব | যারা চুরুট কিংবা সিগারেট পছন্দ করে, তাদের জন্যও ওসব 
রযেছে প্রচুব ৷ প্রাতঃকৃতা সারার পরেই কয়েক ঘণ্টা ধরে চলে জলপান, চপ কাটলেট, লুচি-মণ্ডা, 
পুডিং, মিষ্টান্ন তো আছেই, তা ছাডা কাব চা, কার কফি, কার ডাবের জল, সোডার জল বা অন্য 
পানায চাই, তাও হাতেব কাছে মজুত | দুপুরে ও রাত্রের ভোজের জন্য ভিয়েন বসেছে । বড় বড় 
উনুনে সর্বক্ষণ বান্না চলেছে, পাচক-হালুইকররা সদা ব্যস্ত, বারোয়ারি খানা নয়, যে-যেটা খেতে 
চাইবেন, ঠিক সেইরকমই প্রস্তুত করে দেওয়া হবে । মাছ-মাংস-ডিম-পিঠে-পায়েস সবই আছে। 
একজন বসিকতা করে বলল, রসগোল্লা গরম গরম হয়, কিন্তু সন্দেশ হয় ঠাণ্ডা । গরম সন্দেশ পাওয়া 
যায না ? সঙ্গে সঙ্গে উত্তর এল, কেন পাওয়া যাবে না ? খাবারের ঘরের দরজার সামনে উনুন পেতে 
মস্ত কডা চাপানো হল । সন্দেশ পাক দিয়ে সেই কড়াই থেকেই গরম গরম তুলে এনে দেওয়া হল 
সকলকে । 

আলাদা আলাদা বাড়িগুলির নাম দেওয়া হয়েছে ক্যাম্প। বয়সের তারতম্য অনুযায়ী বিভিন্ন 
ক্যাম্পে থাকাব ব্যবস্থা । সাহেব-মনস্ক প্রবীণদের নানারকম পিটপিটিনি দেখে তরুণরা আডালে 
হাসাহাসি করে । তরুণদেব শিবিরই গান-বাজনা, হই-হুল্লোড়ে জমজমাট । গান গাইবার জন্য রবিকে 
নিয়ে সবাই টানাটানি কবে । 

অনেকদিন পর জ্যোতিরিন্দ্রনাথও বাইরে বেরিয়েছেন, এসেছেন এই দলের সঙ্গে । এখনও তাঁর 
মনের ভার কাটেনি, সকলের সঙ্গে মেলামেশা করতে পারেন না, মাঝে মাঝেই উদাসীনের মতন চুপ 
করে বসে থাকেন । রবিও যেন জ্যোতিদাদাকে একটু এড়িয়ে এড়িয়ে চলেন, দু'জনে মুখোমুখি পড়ে 
গেলে কথা খুঁজে পান না । সময় মানুষকে কত বদলে দেয় | চন্দননগরের সেই সুমধুর দিনগুলির 
কথা মনে পড়লে এখনও রবির বুক মুচড়ে ওঠে । 

বিশেষ কারুর সঙ্গে কথাবার্তা বলেন না জ্যোতিরিন্দ্রনাথ, এখন তার ছবি আঁকার ঝোঁক চেপেছে। 


২৫৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নাটোরের বিভিন্ন মন্দিব ও প্রাসাদের স্কেচ করেন, কিছু কিছু মানুষেরও স্কেচ করেন, যাদের মাথার 
আকৃতি আকর্ষণীয় মনে হয তাঁর কাছে। ছেলে-ছোকরাদের মধ্য থেকেই বেছে নিচ্ছেন, চাঁইদের 
ধারে কাছে যান না। এক এক সময় তাঁর সঙ্গে থাকে এক ভাইপো, অবন । এই ছেলেটির আঁকার 
হাত বেশ ভাল । 

সম্মেলনের শুরুতে সর্বসম্মতিক্রমে সভাপতি নিবাঁচিত হলেন সত্যেন্দ্রনাথ । তিনি বক্তৃতা দিতে 
শুরু করলেন ইংরিজিতে । মেজদাদার পাশে দাঁড়িয়ে রবি তৎক্ষণাৎ প্রতিটি বাক্যের অনুবাদ করে 
শোনাতে লাগলেন ঘাংলায । এরপর অন্যান্য বক্তারাও ইংরিজিতেই বক্তৃতার আগুন ছোটালেন । 
বিক্ষু তরুণরা মাঝখানে একবার চাঁচামেচি করে উঠলেও সুবিধে হল না। বক্তারা বাংলাতে 
বলবেনই না । রবি সকলের বক্তৃতাই বাংলায় অনুবাদ করে যেতে লাগলেন । বাংলা ভাষার দাবি 
প্রতিষ্ঠার জন্য তাঁর কোনও ক্লান্তি নেই। শুধু শেষের দিকে বিখ্যাত বাণ্মী লালমোহন ঘোষ 
একেবারে বিশুদ্ধ ও জোরালো বাংলায় বক্তা করে চমকিত করে দিলেন সবাইকে । শ্রোতারা সহর্য 
হাততালিতে তাঁকে অভিনন্দন জানাল । এই তো যেন জয় হল বাংলা ভাষার । 

রবির গান দিয়েই প্রথম দিনের অধিবেশন শেষ হল । 

সভাভঙ্গের পর বাইরে বেরুবার সময় পাক্কা সাহেব ডরু সি ব্যানার্জি রবির কাঁধ চাপড়ে বাঁকা সুরে 
বললেন, ওয়েল, ওয়েল, রবিবাবু ইয়োর বেঙ্গলি ওয়াজ ওয়ান্ডারফুল, বাট ডু ইউ থিঙ্ক ইয়োর চাষাজ 
আন্ড ভষাজ আন্ডারস্টৃড ইয়োর মেল্লিফ্লুয়াস বেঙ্গলি বেটার দ্যান আওয়ার ইংলিশ ? 

অনেকেরই আশঙ্কা ছিল প্রবীণ ও নবীন দলের মন কষাকষিতে সম্মেলন ভণ্ডুল হয়ে যেতে 
পারে । শেষ পর্যন্ত সেরকম কোনও সম্ভাবনা দেখা দিল না। কিন্তু আর একটি সাঙ্ঘাতিক বিপদ যে 
আসন্ন, তা কেউ জানে না তখনও । 

সভা মণ্ডপের বাইরে টেবিল-চেয়ার পেতে চা পানের ব্যবস্থা হয়েছে । বিকেল পাঁচটা বাজে, 
আকাশ পরিষ্কার । কিন্তু পাখিগুলো যেন অকারণে বেশি কিচির মিচির করতে করতে উড়ে যাচ্ছে । 
দূরে কোথাও এক সঙ্গে শোনা যাচ্ছে অনেকগুলি কুকুরের ডাক । চায়ের সঙ্গে নানাবিধ খাদ্যদ্রব্যও 
রাখা রয়েছে, কিন্তু কেউ সেসব বিশেষ মুখে তুলছেন না। আজ সন্ধের সময় দিঘাপাতিয়ার 
রাজপ্রাসাদে সমস্ত অতিথিদের সংবর্ধনা ও ভোজের আয়োজন করা হয়েছে । ঠিক সাতটায় সেখানে 
উপস্থিত হবার কথা । সেই রাজকীয় ভোজের, আগে এখন কে আর অন্য খাবার খেয়ে পেট ভরাতে 
চায় । 

চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প চলছে ছোট ছোট বৃত্তে। বৈকুণ্ঠ নামে এক ভদ্রলোক বেশ 
জমিয়ে একটা রোমহর্ষক কাহিনী শুরু করেছে, মন দিয়ে শুনতে শুনতে হঠাৎ অবনের হাতের চায়ের 
কাপ চলকে উঠে পড়ে গেল খানিকটা চা। অবন ভাবল, এ কী তার হাত কাঁপল কেন ? আরও 
কাঁপছে, কাপটা ধরে রাখা যাচ্ছে না । তারপর দেখা গেল সবারই হাতের কাপে ঠকঠক শব্দ হচ্ছে । 
অবন দু'হাত দিয়ে কাপটা ধরে আবার চুমুক দিতে যেতেই বিনা মেঘে যেন বজ্রপাত শুরু হল । 
চতুর্দিকে বোমা ফাটার মতন বিকট শব্দ । কেউ বাজি পোড়াচ্ছে না কামান দাগছে ? হাতিশালের 
হাতি আর ঘোড়াশালের ঘোড়াগুলি আর্ত চিৎকার শুরু করেছে, মণ্ডপটা দুলছে, মাটি দুলছে, শত শত 
শাঁখ বেজে উঠল । 

এটা যে ভূমিকম্প তা বুঝতে একটু সময় লেগেছিল । তারপরেই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে 
দৌড় । কে কার নাম ধরে ডাকছে বোঝা যাচ্ছে না, ধুলো বালিতে চোখে কিছু দেখা যাচ্ছে না। 
এরই মধ্যে রবি এক সময় এসে অবনের হাত ধরে ফেললেন, সামনে একটা মস্ত ফাটল, অবন আর 
একটু হলে পড়ে যাচ্ছিল, সেই ফাটলের মধ্য থেকে ধোঁয়া বেরুচ্ছে । লাফিয়েও সেই ফাটল পেরুনো 
যাবে না। ঝাপসা অন্ধকারের মধ্য থেকে এসে আশু চৌধুরী বললেন, ডান দিকে কেউ যেয়ো না, 
নদী উপছে এগিয়ে আসছে। 

এই বুঝি মহাপ্রলয় । কারা যেন চিৎকার করছে, পালাও পালাও ! কিন্ত কে কোন দিকে 
পালাবে ? দ্রম-দ্রাম করে এক একটা বাড়ি ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছে । রেল লাইনের দিকটা 


২৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


উচু । সেখানে উঠে দাঁড়ালে কি রক্ষা পাওয়া যাবে ? 

যেমন হঠাৎই শুক হয়েছিল, তেমনি হঠাৎই থেমে গেল । কয়েক মিনিটের ব্যাপার । 

অনেকেই পরস্পবেব মুখের দিকে তাকিয়ে গভীর বিস্ময়ের সঙ্গে ভাবতে লাগল, বেঁচে আছি? 
সত্যি বেঁচে আছি। 

দূবে শোনা যাচ্ছে কান্নার কলরোল । হতাহতের সংখ্যা এখনি জানা যাচ্ছে না, তবে ধ্বংসের চিহ্ন 
বিপুল । এবই মধ্যে কিছু বাজকর্মচাবী এসে প্রতিনিধিদের আশ্বাস দিয়ে বলতে লাগলেন, আপনাদের 
সকলেই ঠিকঠাক আছেন | রাজপ্রাসাদেব একটি অংশের কোনও ক্ষতি হয়নি, আপনারা সেখানেই 
বসবেন চলন, আব ভয় নেই | 

ফেরার পথে অবন আব রবি দেখলেন, পুকুরের ধারে একটা ভারী সুন্দর মন্দির ছিল, সেটা 
একেবাবে ধ্বংসস্তূপ । আবও কত বাড়ি অর্ধেক ভাঙা । উল্টে গেছে প্রচুর বড় বড় গাছপালা । 
রকম ফুলদানি আর ঘড়ি ছিল, আগাগোড়া লাল কার্পেট পাতা, সে বাড়ি একেবারে তছনছ হয়ে 
গেছে । ববিব মুখ থমথম কবছে ! নিজেরা তো এখানে বেঁচে গেলেন, কিন্ত কলকাতার কী অবস্থা ? 
সেখানকাব প্রিফজনেবা কেমন আছে ? 

এক জাযগায আবাব সবাই মিলে বসাব পর নানান ধ্বংসের বিবরণ আসতে লাগল । রেল লাইন 
উপড়ে গেছে, টেলিপ্রাফেব লাইন ছিন্ন ভিন্ন, অনেক জায়গায় ভেঙে পড়েছে ব্রিজ । এক্ষুনি এখান 
থেকে কলকাতায় ফেবাবও উপায় নেই । 

একটি সংবাদ শুনে সকলে দ্বিতীযবার শিহরিত হল । দিঘাপাতিয়ার যে-রাজবাড়িতে সকলের 
আজ সাতটাব সময যাবা কথা ছিল, সেই প্রাসাদটি একেবারে ধুলিসাৎ হয়ে গেছে, চাপা পড়েছে 
বেশ কযেকজন ৷ অথ, ভূমিকম্প যদি পাঁচটার বদলে সাতটায় শুরু হত, তা হলে বাংলা মায়ের বহু 
কৃতী সন্তান, প্রথম সাবিব নেতৃবৃন্দ, কত কবি-শিল্পী-গায়ক সব একসঙ্গে শেষ হয়ে যেত । 


০৮০৮১ ৩৬ 

কথায বলে, বিপদ যখন আসে, তখন একা আসে না । ভয়াবহ দুর্ভিক্ষে যখন গ্রামাঞ্চলে হাহাকার 
পড়ে গেছে, তারই মধ্যে ভূমিকম্প দারুণ তাণ্ডব ঘটিয়ে গেল ৷ দুর্ভিক্ষের প্রকোপ উত্তর-পশ্চিম 
ভারতেই বেশি, আব ভূমিকম্পের ধ্বংসলীলা উত্তর-পূর্ব ভারত, বিশেষত বাংলাদেশ এবং আশেপাশের 
রাজ্যগুলিতেই ছড়িযে বইল ৷ স্মবণকালের মধ্যে বাংলায় এত বড় ভূমিকম্প আর হয়নি । 

বাজশাহি, ঢাকা, মৈমনসিং-এর বহু বাড়ি একেবারে বিধ্বস্ত, নদীর জল ফুলে উঠে প্লাবিত হল 
অনেক গ্রাম, অসংখা মানুষ হতাহত ও গৃহচ্যুত হল । মাঠে মাঠে হাজার হাজার গরু-মহিষ-ছাগলের 
মৃতদেহ পচে গলে দুর্গন্ধ ছড়াতে লাগল । প্রথম দিনের ভাঙচুরের পরও কয়েকদিন ধরে মাঝেমাঝেই 
ভূমি কেপে ওঠে, আবও গভীর বিপদের আশঙ্কায় সমস্ত মানুষ দিশেহারা । যারা প্রবাসে রয়েছে, 
তারা দূরের আত্মীয়স্বজনের কোনও সংবাদ পাচ্ছে না, ট্রেন চলাচলও বন্ধ । 

ত্রিপুরায় রাজবাড়িটি একেবারে তাসের বাড়ির মতন ভেঙে পড়েছে। পিতৃবিয়োগের পর 
মহারাজ রাধাকিশোর নানা বাধা বিদ্বের মধ্যেও সবে রাজ্যপাট গুছিয়ে নিচ্ছিলেন, এই নিদারুণ বিপদে 
তিনি মাথায় হাত দিয়ে বসলেন । সেই বিশাল অট্টালিকার আনাচে কানাচে কত নারী-পুরুষ যে ছিল 
তার হিসেব নেই । অনেকেই চাপা পড়েছে, দ্রুত উদ্ধারকার্যে যখন সংজ্ঞাহীন ও মুমুর্যুদের বার করে 
আনা হচ্ছে, অন্তঃপুরের অসূর্যম্পশ্যা রানিরা এই প্রথম খোলা মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে কান্নাকাটি 


২৫১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করছেন, তখন কয়েকজনের খেয়াল হল যে, প্রাক্তন মহারাজের ছোট রানি মনোমোহিনীর সন্ধান 
পাওয়া যাচ্ছে না । 

রাজার মৃত্যু হলে রানিদেবও সুখের দিন অস্তমিত হয় । ভূতপূর্ব মহারাজ বীরেন্দ্রকিশোর 
মাণিক্যের শেষ জীবনে প্রিয়তমা মহিষী ছিলেন মনোমোহিনী, এঁর গর্ভে মহারাজের পাঁচটি পুত্র-কন্যা 
জন্মেছে । নতুন রাজা বাধাকিশোরের সঙ্গে মনোমোহিনীব সম্পর্ক তেমন ভাল নয়, পারতপক্ষে তিনি 
এঁব সঙ্গে বাক্যালাপ করেন না। তবু তিনি যখন গুনলেন মনোমোহিনী ও তাঁর সন্তানদের জীবিত বা 
মৃত অবস্থায় পাওয়া যায়নি, তখন তিনি সেপাই সাস্ত্রীদের হুকুম দিলেন যেভাবেই হোক ওদের খুঁজে 
বার করতে হবে । ইট-কাঠ-পাথর সরাতে সরাতে এক সময় শোনা গেল একাধিক শিশুকঠের 
কান্না । উদ্ধার প্রচেষ্টা আবও ত্বরান্বিত করার পর দেখা গেল এক আশ্চর্য দৃশ্য । 

সমগ্র প্রাসাদটি প্রায় চর্ণ-বিচুর্ণ হযে গেলেও দু'একটি কক্ষ যেন দৈববলে অক্ষত আছে । সেই 
রকম একটি কক্ষে মনোমোহিনী তাঁর ছেলে-মেয়েদের নিয়ে বসে আছেন, এত বড় একটি কাণ্ড ঘটে 
যাওয়ার পবেও তাঁব মুখে ভয়ের চিহ্নমাত্র নেই । উদ্ধারকারীদের একজন একটি ক্রন্দনবত শিশুকে 
কোলে তুলে নেবাব চেষ্টা করতেই মনোমোহিনী ধমক দিয়ে বলে উঠলেন, খবরদার, ওদেব গাযে 
কেউ হাত ছোঁযাবে না । আমরা এখানেই থাকব | 

উদ্ধারকারীদের শত অনুরোধেও কর্ণপাত করলেন না মনোমোহিনী, তিনি কিছুতেই বেরিয়ে 
আসতে চান না। এ তো বড অদ্ভুত কথা । ওরকম ধ্বংসস্তূপের মধ্যে তিনি থাকবেন কী কবে ! 

এ সংবাদ পেযে স্বয়ং রাধাকিশোর ছুটে এলেন | মনোমোহিনী মণিপুরের মেয়ে । তাঁর উদ্ধাব 
ব্যবস্থায কোনও ক্রটিব কথা জানাজানি হলে এ রাজ্যের মণিপুরিবা ক্ষেপে যাবে । তা ছাড়া 
রাধাকিশোব কাকব সঙ্গেই পূর্বতন মনোমালিন্য বজায বাখতে চান না। রাজাকে সকলের প্রতিই 
সমদৃষ্টিসম্পন্ন হতে হয় । 

মনোমোহিনী রাজা রাধাকিশোরের চেয়ে বয়েসে অনেক ছোট । পাঁচটি পুত্রকন্যার জননী হলেও 
তাঁকে এখনও সদ্য যুবতীব মতনই দেখায় । তবু বাধাকিশোব হাতজোড় করে মনোমোহিনীকে জননী 
সম্বোধন কবলেন । মিনতিপূর্ণ স্বরে বললেন, মা তুমি এখানে থাকতে চাও কেন ? যে-কোনও মুহুর্তে 
এ কক্ষের দেওয়াল ভেঙে পড়তে পারে । নযা হাভেলিতে আমি আস্তানা বানাচ্ছি । এখানে যে-কটি 
বাড়ি অক্ষত আছে সেগুলিতে বানিরা আপাতত থাকবেন, আমাব গর্ভধাবিণীও রয়েছেন, আপনিও 
চলুন । 

সন্তানদের আগলে ঠিক যেন একটি বাঘিনীর মতন ঘবেব এককোণে বসে আছেন মনোমোহিনা । 
জ্বলজ্বল করছে চোখ দুটি । তেজের সঙ্গে বলে উঠলেন, আমি মরিনি । আমার সম্তানদেরও কেউ 
মারতে পারবে না । 

বাধাকিশোব চমকিত হয়ে বললেন, পরম ককণাময় ঈশ্বব আপনাদেব বক্ষা করেছেন । আপনাব 
সন্তান, ওবা আমার ভ্রাতা-ভগিনী, ওদেব কে ক্ষতি করবে ? 
তিনি স্বর্গ থেকে আমাদের বক্ষা করেছেন । চতুর্দিকে সব ভেঙে পড়ল, আমি মনে মনে শুধু তাঁকে 
ডেকেছি, তাই এই ঘরের কোনও ক্ষতি হয়নি । আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না । তুমি নতুন 
রাজপ্রাসাদ বানাও, সেখানে রাজত্ব করো গে ! আমি আমার স্বামীর প্রাসাদেই থাকব । 

শত অনুরোধ-উপরোধেও মনোমোহিনীকে টলানো গেল না। রাধাকিশোর ব্যর্থ হয়ে ফিরে 
এলেন । তক্ষুনি রাজমিস্তিরি লাগানো হল সেই অংশটি মেরামত করার জন্য । 

কুচবিহার রাজ্যের ক্ষয়-ক্ষতি হয়েছে প্রচুর । তবে সেখানকার রাজপ্রাসাদটি অনেকখানি রক্ষা 
পেয়েছে । মহারানি সুনীতি দেবী আর্তদের সেবা ও ক্ষতিপূরণের জন্য উদার হস্তে অর্থব্যয় করতে 
লাগলেন । 

নাটোরে ঠাকুরবাড়ির দলবল কয়েকদিন আটকে থাকার পর কিছুটা ঝুঁকি নিয়েই একটি ট্রেনে 
চেপে বসল । পথের বিপদ এখনও কাটেনি, তবু পরীক্ষামূলকভাবেই ট্রেনটি ছাড়া হয়েছে। 


২৬০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কলকাতার প্রিযজনদের জন্য সবাই উদ্বিগ্ন, যদিও এর মধ্যে একটা তার এসেছে জোড়াসাঁকোর বাড়ি 
থেকে | কিন্তু টেলিগ্রাম-চিঠিতে বড় কোনও দুঃসংবাদ জানানো হয় না । 

স্নেহ নিন্নগামী । মা নেই, বাবা, ভাই-বোন, এমনকী নিজের স্ত্রীর চেয়েও রবির বেশি দুশ্চিন্তা 
হচ্ছে ছেলে-মেয়েদেব জন্য । দুবস্ত সব শিশু, ওদের কিছু হয়নি তো ? ট্রেন যখন শিয়ালদা স্টেশন 
পৌঁছল, তখন দেখা গেল বহু লোক সেখানে উদ্বিগ্রভাবে অপেক্ষা করছে, ট্রেনের যাত্রীদের কাছ 
থেকে তাবা দূরের জেলাগুলিব অবস্থা জানতে চায় । 

সত্যেন্্রনাথের জন্য একটি গাড়ি এসেছে । তিনি ববিকে বললেন, তুইও আমার সঙ্গে চল। 
বালিগঞ্জের বাড়িতে গেলেই সব খবর পাওয়া যাবে, তুই ওখানে বিশ্রাম নিয়ে নিবি । 

সার্কুলাব রোডে বিবি রয়েছে অধীর অপেক্ষায় । নাটোর থেকে তাকে চিঠি লেখারও সময় পাওয়া 
যায়নি । ববি তাব সঙ্গে গিয়ে প্রথম দেখা না করলে তার খুব অভিমান হবে । 

একটু দ্বিধা করেও রবি মেজদাদাকে বলল, না, আপনারা বরং এগিয়ে যান। আমি একটা ভাড়া 
গাড়ি নিযে আগে জোডাসাঁকো যাচ্ছি। 

পথে যেতে যেতে চোখে পড়ে বনু পরিচিত বাড়ির ভগ্মদশা । 

জোডাসাঁকোর ঠাকুববাডিটি আঘাতপ্রাপ্ত হলেও ক্ষতির পরিমাণ তেমন সাংঘাতিক কিছু নয় । 
দেয়াল জুড়ে বড বড় ফাটল, গুঁড়ো গুঁড়ো হযেছে কার্নিশ, একদিকের বারান্দার রেলিং হেলে পড়েছে, 
কয়েকটি ঘবেব সিলিং থেকে টালি খসে পড়ে আহত হয়েছে কয়েকজন । 

ববির গাড়ি থামতেই বথী দৌড়ে এসে খবব দিল, মায়ের মাথায় লেগেছে, ওপর থেকে টালি পড়ে 
মাথা কেটে গেছে, কত বক্ত বেবিযেছিল__- 

একতলাব একটি ঘবে শুইযে রাখা হযেছে মুণালিনীকে | মাথায় ব্যান্ডেজ । রবি দ্রুত পায়ে 
সেখানে গিয়ে স্ত্রীর দিকে দু' এক পলক তাকিষেই কোলে তুলে নিলেন কনিষ্ঠ পুত্র শমীন্দ্রকে । 

এদিককাব ভমিকম্পেব বেশ কাটতে না কাটতেই পশ্চিম ভারত থেকে এল এক নিদারুণ চমকপ্রদ 
সংবাদ । 

দুর্ভিক্ষপীড়িত মহাবাষ্ট্রে গত বছব থেকেই শুরু হয়েছিল প্লেগ । এর মধ্যে তা মহামারীর আকার 
ধাবণ কবেছে। গত এক বছবে, সবকাবি হিসেবেই এই রোগে কবলিত হয়ে প্রাণ হারিয়েছে পঞ্চাশ 
হাজার মানুষ'। এই বোগ দমন কবাব জন্য উঠেপড়ে লেগেছে সেখানকার প্রাদেশিক সরকার । এবং 
প্লেগ দমনেব নামে সবকাব যে-সব কাণ্ডকাবখানা শুক কবেছে, তাতে অনেকের মনে হচ্ছে এই 
সবকাবি অত্যাচাব সহ্য কবাব (চেয়ে প্লেগ বোগে মৃত্যুবরণ করাও সম্মানজনক । 

[বাগেব বিস্তাব বোধ কবাব জন্য সরকাব প্রয়াস নেবে, এটাই তো স্বাভাবিক । কিন্তু 
কলেবা-বসন্তেও কম লোক মারা যায় না। এত জনবহুল দেশে এক-একবার দুর্ভিক্ষেও পঞ্চাশ 
হাজারের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ পঞ্চত্বপ্রাপ্ত হয়, কিন্তু সে সব সময় তো সরকারের এত 
তৎপরতা দেখা যায না। এ দেশেব মানুষ মবলে বিদেশি শাসকদের তা নিয়ে বেশি মাথা ব্যথা 
থাকবে কেন ? 

কিন্তু প্লেগ বোগ সাদা মানুষ আব =ালো মানুষে কোনও ভেদাভেদ করে না । এই রোগ শহরের 
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যেতে পারে যে-কোনও সময়ে । মধ্যযুগে ইউরোপে প্লেগের 
তাণ্ডবের ইতিহাস সাহেববা জানে । তাই প্লেগ নামটা শুনলেই তাদের আতঙ্ক হয়। সুতরাং ইংরেজ 
সরকার প্লেগ নিবারণের জন্য উঠেপড়ে লাগল আত্মবক্ষার কারণে । 

এ কথা ঠিক, ভারতীয়বা, বিশেষত দরিদ্র ভারতীয়রা বড়ই নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বাস 
করে । পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের সচেতনতা নেই । আবর্জনার স্তূপের পাশে বসে তারা অনায়াসে 
খাবার খেতে পারে, দুর্গন্ধ যেন তাদের নাকে লাগে না। এবং এ কথাও ঠিক, নোংরা-আবর্জনার 
মধ্যেই প্লেগেব বীজাণু হু হু করে বেড়ে যায়। 

সরকাব প্লেগ দমনেব জন্য সামবিক বাহিনী নামিয়ে দিল । তারা মহল্লায় মহল্লায় হানা দিয়ে 
প্রত্যেক বাড়িতে ঢুকে ভাঙচুর কবতে লাগল | ধনী-নির্ধন, উচু-ন্চু জাতের পরোয়া করে না তারা, 


২৬১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পায়ে বুট জুতো পরা, কোমরে ঝোলানো তলোয়ার কিংবা পিঠে বন্দুক, যমদূতের মতন চেহারার 
এক-একটি গোরা সৈন্য সরাসরি ঢুকে পড়ে অন্দরমহলে, লাথি মেরে খাট-বিছানা উলটে দেয়, ভাতের 
হাঁড়ি, জলের কলসি, চাল-গমের জালা চূর্ণ বিচুর্ণ করে | ভীত-সন্ত্রস্ত নারী-পুরুষদের অস্ত্রের গুঁতোয় 
লাইন করে দাঁড করায় উঠোনে, তাদের নোংরা বস্ত্র ছোঁবে না বলে সবাইকে উদোম হতে বলে । 
কারুর সামান্য জব বা শরীর খারাপ দেখলেই তাকে জোর করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে । 

ইংরেজবা ভারতীয়দের সমশ্রেণীর মানুষ বলেই গণ্য করে না। সুতরাং তাদের মান-সন্ত্রম, 
ইচ্ছা-অনিচ্ছার কোনও মূল্যই নেই তাদের কাছে। গোরা সৈন্যরা এ দেশের লোকদের ধর্মবোধ, 
সংস্কার, প্রথারও তোয়াক্কা করে না, এমনকী নারীদের আবু রক্ষার জন্য আকুল মিনতিও তারা কানে 
তোলে না। অন্তঃপুরের নারীদের হাত ধরে তারা টানাটানি করে তো বটেই, অনেক সময় পুরুষদের 
পাশাপাশি তাদেরও উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেয়। নারীদের ওপর অত্যাচারের আরও 
অনেকরকম বীভৎস কাহিনী শোনা যেতে লাগল । একটা ত্রাহি ত্রাহি রব উঠে গেল চতুর্দিকে । 

বালগঙ্গাধর তিলক তার “মারাঠা' ও “কেশরী” পত্রিকায় প্লেগ দমনের নামে ইংরেজ সৈন্যদের 
অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাতে লাগলেন । তিনি নিজে স্বেচ্ছাসেবকদের নিয়ে নানান ঘিঞ্জি 
এলাকায় সাধারণ মানুষকে রোগ প্রতিষেধকের ব্যবস্থা বোঝাতে লাগলেন, সরকারের সাহায্য অবশ্যই 
কাম্য, কিন্তু এ দেশের মহামারীর সময় এ দেশের মানুষকেই সেবা ও প্রতিকারের ব্যাপারে অগ্রণী 
হতে হবে । সরকার যে প্লেগ কমিটি গঠন করেছে, তার সভাপতি হওয়া উচিত এ দেশেরই কোনও 
বিশিষ্ট ব্যক্তির । 

সরকার তিলকের প্রতিবাদ বা পরামর্শে কর্ণপাত করল না। অত্যাচার চলতেই লাগল । প্লেগ 
কমিটির চেয়ারম্যান ডব্লু সি র্যান্ড একজন দুদে অফিসার, সে সেনাবাহিনীকে বলগাছাড়া স্বাধীনতা 
দিয়ে দিয়েছে, অত্যাচার বেড়েই চলল । অনেক রক্ষণশীল পরিবারের মহিলাদের অঙ্গে পরপুরুষের 
ছোঁয়া লাগলেই কুল নষ্ট হয়, সেরকম মহিলাদের বিবস্ত্র করে বাড়ি থেকে ধাকাতে ধাক্কাতে নিয়ে যায় 
সৈনিকেরা । প্লেগে যারা আক্রান্ত হয়নি, এমন কয়েকজন আত্মহত্যা করে বসল অপমানে, 
লাঞ্চনায় । মহারাষ্ট্রের যুব সম্প্রদায় ফুঁসতে লাগল ক্রোধে । 

তারপর এক রাতে ঝলসে উঠল আগ্নেয়াস্ত্র । 

সেদিন মহারানি ভিক্টোরিয়ার রাজত্বের হীরক জয়ন্তী । সারাদিন ধরে উৎসব চলছে । পুণার 
গণেশখিণ্ডে গভর্নরের বাড়িতে রাত্রের খানাপিনার আসরে নিমস্ত্রিত হয়েছে বড় বড কিছু অফিসার, 
তাদের মধ্যে র্যান্ডও আছে। রাত আটটা থেকে সেই গভর্নর প্যালেসের অদূরে একটা ঝোপের মধ্যে 
লুকিয়ে বসে আছে চারজন যুবক | এদের মধ্যে রয়েছে দামোদর ও বালকৃষ্ণ চাপেকর নামে দুই ভাই 
এবং রানাডে ও শাঠে নামে তাদের দুটি বন্ধু। দামোদরদের আব এক ভাই বাসুদেও দাঁড়িয়ে আছে 
রাস্তাব ধারে একটা গাছের আড়ালে । অত্যাচারী, উদ্ধত, দুমুখ র্যান্ডকে আজ ওরা চরম শাস্তি 
দেবে । 

এই যুবকেব দলটি ঝোঁকের মাথায় আসেনি । এদের পরিকল্পনা নিখুঁত । ওদের মধ্যে একজন 
কয়েকদিন ধরে ছায়ার মতন র্যান্ড সাহেবের গাড়ির পেছন পেছন ঘুরে তার গতিবিধি লক্ষ করেছে। 
ঘোড়ার গাড়িটির রং, তার চালককে চিনে রেখেছে, অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে প্রচুর, পিস্তল ও তলোয়ার, 
দু' রকমই রেখেছে সঙ্গে । 

রাত বারোটার পর গভর্নরের বাড়ি থেকে অতিথিরা নির্গত হতে লাগল । একটার পর একটা গাড়ি 
চলে যাচ্ছে ঝোপের পাশ দিয়ে, কথা আছে যে র্যান্ডের গাড়ি দেখলেই বাসুদেও একটা সঙ্কেত 
দেবে । অধীর উত্তেজনায় ছটফট করছে ওরা, হঠাৎ একটা গাড়ি দেখে মনে হল ঠিক র্যান্ডের গাড়ির 
মতন । অথচ বাসুদেও কোনও সঙ্কেত দেয়নি । চাপেকরদের মধ্যম ভ্রাতা বালকৃষ্ণ আর ধৈর্য 
রাখতে পারল না, সে লাফিয়ে গিয়ে গাড়িটার পেছনে উঠে ভেতরে গুলি চালাল । 

সে গাড়িতে র্যান্ড ছিল না, ছিল লেফটেনাম্ট আয়ার্্স ও তার পত্নী । বালকৃষ্ণের পিস্তলের 
গুলিতে আয়াস্ট তৎক্ষণাৎ মারা গেল, তার পত্নীর আর্ত চিৎকার বুঝতে না পেরে কোচোয়ান আরও 


২৬২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জোরে ছুটিয়ে দিল গাড়ি । কাজ সম্পন্ন হয়েছে ভেবে হাসিমুখে বালকৃষ্ণ ফিরে আসছে, এমন সময় 
দূর থেকে শোনা গেল বাসুদেওর সঙ্কেত ধ্বনি । ঠিক ওইরকম আর একটি গাড়ি আসছে । ভাইকে 
একেবারে র্যান্ডের ঘাড়ে ঠেকিয়ে ট্রিগার টিপল অকম্পিত হাতে । র্যান্ড কোনওরকম বাধা দেবার 
সময়ই পেল না। 

আরও অনেকগুলি গাড়ি এসে পড়ে হই-হল্লা, আর্তনাদ ও খোঁজাখুঁজি শুরু হয়ে গেলেও ধরা 
পড়ল না কেউ । এর মধো আততাযীরা উধাও হয়ে গেছে। 

সংবাদপত্রে এই চাঞ্চল্যকর বিবরণ পাঠ করে সারা ভারত স্তম্ভিত । ব্রিটিশ ভারতে এই প্রথম 
রাজনৈতিক হত্যাকাণ্ড ৷ ব্যান্ড ও আয়ার্টেব মতন দু'জন উচ্চপদস্থ অফিসারকে খুন করার স্পর্ধা 
দেখিয়েছে দুর্বল ভারতবাসী ? স্পষ্ট বোঝা যাচ্ছে, বেশ কয়েকজন মিলে কিছুদিন ধরে ষড়যন্ত্র করেছে 
এবং তারা পলায়ন পথের কোনও চিহ্ন রেখে যায়নি । সমগ্র মহারাষ্ট্র জুড়ে তোলপাড় করেও তাদের 
ধরা গেল না। কুড়ি হাজাব টাকা পুরস্কার ঘোষণা করা হল তাদেব সম্পর্কে খবরাখবরের জন্য । 

হত্যাকারীদের না ধবতে পেরে পুলিশ গ্রেফতার করল তিলককে | তাঁর দুটি পত্রিকায় তীব্র 
উত্তেজক রচনা প্রকাশ করে তিনিই ওদের উস্কানি দিয়েছেন । এই অপরাধের তিনিই আসল হোতা । 
তিলক বোম্বাই সরকারের আইনসভায় একজন সম্মানিত সদস্য, তবু তাঁকে জামিন দেওয়া হল না। 
সাধারণ অপরাধীদের মতন তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন । 

কলকাতার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের ওপর মহলের মানুষেরা এই হত্যাকাণ্ডের তাৎপর্য 
ঠিক ধরতে পারলেন না। বাঙালিবা পত্রপত্রিকায় প্রতিবাদ রচনা কিংবা সভা-সমিতিতে জ্বলন্ত 
ভাষণই স্বাদেশিকতার চুড়ান্ত মনে করে, রক্তারক্তি কাণ্ড তাদের পছন্দ নয় । মহাশক্তিধর ইংরেজদের 
বিকদ্ধে সামান্য অস্ত্র তুলে ধবা তো বাতুলতা । এ দেশটা কি আয়াল্যন্ডি হয়ে গেল নাকি ? প্রায় 
সকলেই এই সাহেব হত্যার তীব্র নিন্দা করলেন । স্বদেশি আন্দোলনে এবকম হঠকারিতার কোনও . 
স্থান নেই। 

তবে তিলকের গ্রেফতারের সংবাদে সবাই বিচলিত । তিলক তো নিজে পিস্তল বা তলোয়ার 
ধরেননি, তিনি কলম ধবেছেন মাত্র । লেখনী চালাবার স্বাধীনতা কেড়ে নেওয়াটা কিছুতেই বরদাস্ত 
করা যায় না'। তিলক জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, তাঁর অপমান সকলের অপমান ৷ 

আরও সংবাদ এল যে, তিলককে পুণা থেকে বোম্বাই পাঠানো হয়েছে, সেখানে হাইকোর্টে তাঁর 
পক্ষ সমর্থনে কোনও উকিল ব্যারিস্টার পাওয়া যাচ্ছে না । রাজরোষের ভয়ে সবাই গুটিয়ে আছে । 
তিলক গোপনে কলকাতায় তাঁর পুরনো বন্ধু শিশিরকুমার ও মতিলাল ঘোষের কাছে সাহায্যের 
আবেদন করেছেন । . 
অমৃতবাজার পত্রিকা অফিসে এক সন্ধ্যায় মতিলাল একটা ঘরোয়া আলোচনা সভার ব্যবস্থা 
করলেন । আদালতে তিলকের পক্ষ সমর্থনের জন্য উপযুক্ত কৌসুলি দাঁড় করাতেই হবে। সারা 
ভারতের কংগ্রেসের নেতাদের মধ্যে উকিল-ব্যারিস্টাবরাই সংখ্যাগুরু, তাঁদের মধ্যে কারুকে পাওয়া 
যাবে না ? মতিলাল এরই মধ্যে বোলাইতে বদরুদ্দিন তায়েবজির কাছে জরুরি তার পাঠিয়েছেন । 
আলোচনা সভায় উপস্থিতদের মধ্য থেকে সুরেন্দ্রনাথ বললেন, ইংরেজ বিচারপতির সামনে শুধু 
ভারতীয় ব্যারিস্টার নিয়োগ করলে কাজ হবে না, বেসরকারি ইংরেজ ব্যারিস্টার দাঁড় করাতে হবে । 
কলকাতা থেকে এরকম দু'জন খ্যাতনামা ব্যারিস্টাব পাঠালে ভাল হয়, কিন্তু এঁদের টাকার খাঁই খুব 
বেশি । সুতরাং মামলা চালাবার জনা চাঁদা তোলা দরকার । আশুতোষ চৌধুরী, জানকীনাথ ঘোষাল, 
আনন্দমোহন বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ সবাই মোটা চাঁদার প্রতিশ্রুতি 
দিলেন তৎক্ষণাৎ । আশুতোষ চৌধুরী আফশোস করে বললেন, তারকনাথ পালিত মশাইকে 
আজকের সভায় আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম । তাঁর মতন দানবীর একাই অনেক টাকা 
দিতে পারতেন, কিন্তু তিনি বলেছেন, এরকম রাজদ্রোহমূলক ব্যাপারে আমাকে জড়িয়ো না । 

মতিলাল বললেন, এর মধ্যে তো রাজদ্রোহের কিছু নেই। তিলক দেশের মানুষের আত্মসম্মান 


২৬৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জাগাবার জন্য লেখনী ধারণ করেছেন, তিনি কখনও খুনে-ডাকাতদের উস্কানি দেবার কথা চিন্তাও 
করেন না। কোথাকার কোন এক বদমাস কী রাগে কে জানে র্যান্ড সাহেবের ওপর গুলি চালিয়ে 
দিয়েছে, তার সঙ্গে তিলকের নাম জড়িয়ে দেওয়াটা সরকারের অনুচিত-কর্ম হয়েছে । 

শিশিরকুমার গুলি শব্দটার উল্লেখেই যেন শিহরিত হলেন । তিনি একেবারেই হিংসার পক্ষপাতী 
নন। 

সুরেন্দ্রনাথ বললেন, এ বকম ঘটনায রাজনৈতিক আন্দোলনের ক্ষতি হবে । ইংরেজের অত্যাচার 
আরও বাড়বে । আইনসঙ্গত পথে, আবেদন-নিবেদনের মাধ্যমে আমাদের কিছু কিছু দাবি আদায় করা 
দরকাব | 

ওই পত্রিকার একজন কর্মচাবী অতিথিদের জন্য চা-জলপানেব ব্যবস্থা করছিলেন, তিনি দরজার 
কাছে দাঁড়িয়ে বললেন, স্যার, আমি কিছু বলতে পারি ? আমি মাত্র গত কাল বোম্বাই থেকে 
ফিরেছি । সাহেব দু' জনের হত্যাকারীরা এখনও ধরা পড়েনি বটে, কিন্তু সারা মহারাষ্ট্রে লোকের মুখে 
মুখে একটি কাহিনী চালু হয়ে গেছে। কিছুদিন আগে পুণায় এক শিবাজী উৎসবে একটা ঘটনা 
ঘটেছিল । তিলক ছিলেন সেদিনকার উৎসবের সভাপতি, বিভিন্ন বক্তা স্বাধীনতা বিষয়ে বলছিলেন । 
হঠাৎ দর্শকদের মধ্য থেকে এক ছোকরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই সব ফাঁকা বক্তৃতা দিয়ে 
যারা স্বাধীনতা আনতে চায়, তারা সব হিজড়ে ! ...দুঃখিত স্যার, আমি দুঃখিত, কথাটা উচ্চারণ করে 
ফেলেছি, নপুংসক, নপুংসক ! তখন সভায় একটা গোলমাল শুরু হয়ে গেল, কয়েকজন স্বেচ্ছাসেবক 
ধাকাতে ধাক্কাতে সেই যুবকটিকে বার করে দিতে গেল । তিলক মঞ্চ থেকে তাদের নিষেধ করে 
ইঙ্গিতে ছেলেটিকে কাছে ডাকলেন । নিচু গলায় বললেন, ওহে, তুমি তো সবাইকে নপুংসক বলে 
দিলে ! কিন্তু এদেশে যদি সত্যিকারের পুরুষ মানুষ কেউ থাকত, তা হলে ওই অত্যাচারী ইংরেজ 
অফিসাব ব্যান্ড কি দাপটে ঘুরে বেড়াতে পারত ? স্যার, এখন অনেকেই বলছে, সেই ছেলেটিই ব্যান্ড 
ও অন্য সাহেবটিকে খুন করেছে । সে সাধাবণ ডাকাত বা বদমাস নয় । আর তিলকেরও প্ররোচনা 
আছে ঠিকই । 

অনেকেই আপত্তিকর শব্দ করে উঠলেন ৷ কয়েকজন ভ্রু কুঞ্চিত করে বসে রইলেন নিঃশব্দে । 
তাঁদের খটকা লেগেছে । বাজনীতিতে তিলক খুবই যে উগ্রপন্থি, তাতে কারুর সন্দেহ নেই ৷ ঘবোয়া 
আলোচনায় তিনি বক্তৃতার রাজনীতি সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করেছেন বহুবার । তিনি কি 
আয়াল্যান্ডের পথে চলতে চান ? | 
এলেন বাইরে, গাড়িতে ওঠার আগে জানকীনাথ ঘোষাল সহাস্যে আশুতোষ চৌধুরীকে বললেন, 
আমার মেয়ে সবলা কী কাণ্ড করেছে জানো ? কাগজে র্যান্ড হত্যার খবর দেখে সে আনন্দে চিৎকার 
করে বলে উঠেছিল, বেশ হয়েছে, বেশ হয়েছে! আমার দেশের ছেলেরা সত্যিকারের মুরোদ 
দেখিয়েছে ! ইংরেজরা এবার বুঝুক, এ দেশের ছেলেরাও অস্ত্র ধরতে জানে । সরলার ধারণা, তিলক 
নিশ্চিত আছেন এর পেছনে । তিলকের কারাবাসেও সে খুশি । আমায় সে বলল, বাবা, তোমরা 
তিলককে সাহায্য করতে যাচ্ছ কেন ? মামলা চলুক, তাতে দেশের মানুষ ঘটনার প্রকৃত বিবরণ 
জানবে । তিলকের দীর্ঘ কারাদণ্ড হবেই, তাতে দেশের মানুষ আরও রাগে ফুঁসবে ! আরও কয়েকটা 
র্যান্ড নিকেশ হবে ! 

আশু চৌধুরী বললেন, কী সর্বনেশে কথা ! আপনার মেয়ে সম্পর্কে আমার শ্যালিকা, কিন্তু তার 
সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ভয় হয় ! 

সুরেন্দ্রনাথ বললেন, ঘোষালমশাই, মেয়েকে সামলান ! শুনেছি তো সে এখন ছেলে-ছোকরাদের 
লাঠিখেলা, তলোয়ার চালনা শেখায় উৎসাহ দিচ্ছে । এরপর কি সে তাদের হাতে পিস্তলও তুলে 
দেবে নাকি ? এসব ছেলেমানুষি করতে করতেই বড রকমের বিপদ ডেকে আনবে ! 

রবি পাশেই দাঁড়িয়ে, তিনি কোনও মন্তব্য করলেন না। 

রবি গাড়ি আনেননি, তিনি আশু চৌধুরীর গাড়িতে উঠলেন । বাড়ি ফেরার পথে প্রাণখুলে গল্প 


২৬৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করা যাবে । খুব বেশিক্ষণ রাজনীতির আলোচনা রবির ঠিক সহ্য হয় না। তিলকের তিনি অনুরস্ত, 
তিলককে সাহায্য করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন ঠিকই, তারকনাথ পালিতের কাছ থেকেও 
চাঁদা আদায় করে ছাডবেন, কিন্তু এখন অন্য কথা বলা যাক । 
রাত নটা বেজে গেছে, অসহ্য গুমোট গরম | সবাই হা পিত্যেশ করে রয়েছে বৃষ্টির জন্য । এই 
রকম গ্রীষ্মের সময় সব রাস্তাতেই পচা জঞ্জালের দুর্গন্ধ নাকে আসে । অবস্থাপন্ন ব্যক্তিরা অনেকেই 
দার্জিলিং-এ হাওয়া বদলাতে চলে গেছেন । 
আশু চৌধুরী বললেন, ববি, তোমার ‘পঞ্চভূত’ বইখানি পড়লাম । বড় সরেস ও উত্তম হয়েছে। 
বাংলা ভাষায এরকম গ্রন্থ আগে কেউ লেখেনি । ববি, আমার মাঝে মাঝেই মনে হয়, কবিতার 
চেয়েও তোমাৰ গদ্য রচনাব হাত যেন বেশি ভাল । সেদিন খামখেয়ালী সভায় তুমি যে দুটি গল্প পাঠ 
করে শোনালে, একটি তো “মানভঞ্জন', আব একটির নাম কী যেন ? 
আশু চৌধুরী বললেন, হ্যা, হ্যা, অনবদ্য, অনবদ্য ! অতিশয় রোমান্টিক, কিন্ত এমন একটা মিস্টি 
এলিমেন্ট মিশিয়েছ, মাউটস্ট্যান্ডিং ! 
রবি বললেন, এখন বেশি গদ্য লিখতেই আমার ভাল লাগছে । হাতে আসছেও বেশ । 
আশু বললেন, তোমাব প্রথম প্রেমিকা, কবিতা, তাকে ভুলে গেলে নাকি ? 
ববি হেসে বললেন, তাকে কখনও ভুলতে পারি ! কবিতা যে আমার নিশ্বাস-প্রশ্বাসের মতন | 
যেদিন কবিতা চলে যাবে, সেদিন আর আমি বেঁচে থাকব না । 
আশু বললেন, তোমার নতুন কবিতা একটা শোনাবে নাকি ? তোমার তো বেশ মনে থাকে .. 
আশু চৌধুবীকে কবিতা শোনাবার জন্য রবি উদগ্রীব হয়ে থাকেন । ইনি যে সত্যিকারের সাহিত্য 
রসিক । আশু (চৌধুরী তাবিফ করেন বেশি, কখনও সামান্য বিরূপ সমালোচনা করলেও তাতে ঝাঁঝ 
থাকে না । 
ববি শুক করলেন 
সে আসি কহিল, “প্রিষে, মুখ তুলে চাও |; 
দুযিযা তাহাবে কষিযা কহিনু, “যাও !, 
সখী ওলো সখী, সত্য করিয়া বলি, 
তবু সে গেল না চলি । 


দাঁড়ালো সমুখে, কহিনু তাহারে, “সরো' 
ধরিল দু'হাত, কহিনু, “আহা কী করো !' 
সখী, গুলো সখী, মিছে না কহিৰ তোরে 
তবু ছাডিল না মোরে । . 
আশু চৌধুবী বললেন, একী, এ যে গল্পেব মতন । যদিও ছন্দ মিল সবই আছে । 
রবি জিজ্ঞেস করলেন, এ বকম করে লিখলে কবিতা হয় না? 
আশু চৌধুরী বললেন, কেন হবে না ? তুমি যা লিখবে তা-ই কবিতা হবে । সুরেশ সমাজপতি কী 
বলবেন জানি না, আমাব এ ধরনেব নতুন এক্সপেরিমেন্ট ভাল লাগে । বাকিটা শুনি । 
রবি আবার শুক কবতে না করতেই আশু চৌধুরী বাইরে মুখ বাড়িয়ে বললেন, একটু থামো তো 
রবি । পথের অবস্থাটা দেখো, এরকম কেন ? তেমন বেশি তো রাত হয়নি । 
রবি কবিতায় তন্ময় হয়েছিলেন, বাস্তার দিকে লক্ষ করেননি । এখন তাকিয়ে কেমন যেন 
অস্বাভাবিক মনে হল । চিৎপুরের রাস্তায় একটাও গ্যাসের বাতি জ্বলছে না, চতু্দিক অন্ধকারে 
শুনশান, কোনও মানুষ নেই । শুধু এই গাড়ির দুটি ঘোড়ার পায়ের কপ কপ আওয়াজ ছাড়া আর 
কোনও শব্দও নেই । 
রবি বললেন, এদিকে আর কোনও গাড়িও যাচ্ছে না । এ সময় অনেক গাড়িঘোড়া চলে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৩৫ 


আশু চৌধুরী ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রমজান মিঞা, রাস্তা এমন ফাঁকা কেন ! 

কোচোয়ান বলল, কিছুই তো বুঝতে পারছি না হুজুর । 

তক্ষুনি পাশের গলি থেকে একদল লোক হই হই করে বেরিয়ে ছুটে গেল বিপরীত দিকে । 
তাদের চিৎকার কেমন যেন হিংস্র ধরনের । 

আশু চৌধুরী বললেন, ব্যাপার ভাল ঠেকছে না । রমজান, তুমি জোরসে চালাও । 

কোনও বাধা বিঘ্ন ছাডাই জোড়াসাঁকোতে রবিকে নামিয়ে দিয়ে আশু চৌধুরী চলে গেলেন নিজের 
গৃহের দিকে । | 

ওপরে এসে রবি পোশাক পরিবর্তন করতে না করতেই শুনতে পেলেন, তাঁদের বাড়ির সামনে 
এবং অদূরে বড় রাস্তায় কীসের যেন হুড়োহুড়ি পরে গেছে, বহু লোক একসঙ্গে উত্তেজিতভাবে 
ট্যাচামেচি করছে । 

রবি বারান্দায় বেরিয়ে এসে দাঁড়ালেন । একজন দারোয়ান বলল, কত্তাবাবু দরজা-জানলা সব বন্ধ 
করে দিন । মোছলমান ব্যাটারা ধেয়ে আসছে, তারা সব হিন্দুর মন্দির ভাঙবে, হিন্দুদের বাড়ি আগুনে 
পোড়াবে ! 

রবি দু’ তিনবার জিজ্ঞেস করলেন, কারা আসছে ? কারা আসছে ? 

উত্তর পেয়েও তিনি কিছু বুঝতে পারলেন না । মুসলমানরা আক্রমণ করতে আসবে কেন ? হঠাৎ 
কী ঘটল ? এ পল্লীতে হিন্দু-মুসলমান পাশাপাশি থাকে, নাখোদা মসজিদ বেশি দূরে নয়, জীবিকা 
সূত্রেও অনেক মুসলমানের বাস, কখনও তো কোনও অশান্তি হয়নি । 

দেখতে দেখতে বহু লোক জড়ো হয়ে গেল । সবাই মুসলমানদের আক্রমণের আশঙ্কায় সশস্ত্র 
টহল দিতে লাগল, তাদের মধ্যে বেশ কয়েকজন মুসলমানও আছে, তারাও আক্রমণকারী 
মুসলমানদের রুখবার জন্য প্রস্তুত । অনেক দূরে বহু লোকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ঠিকই, দুমদাম 
গুলির শব্দও স্পষ্ট বোঝা যায় । 

রবি ভাবলেন, লোকে কি ভুল করে মুসলমানদের কথা বলছে ? নাকি, পুণার হত্যাকাণ্ডের প্রভাবে 
এখানেও ইংরেজদের ওপর আক্রমণ শুরু হয়ে গেল ? গুলি চালাচ্ছে কারা ? 

সারা রাত আশঙ্কা ও প্রহরায় কেটে গেল, কিন্তু আক্রমণকারীরা এতদূর এল না। সকাল থেকে 
গুজবে কান পাতা দায । তার থেকে আসল সত্যটা কোনও রকমে বার করা গেল, শহরে 
হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয়ে গেছে, সত্যিই । দিনের বেলাও কেউ বাড়ি থেকে এক পা বেরুতে 
সাহস করল না, মাঝে মাঝেই গুলির শব্দ শোনা যাচ্ছে, গোরা সৈনিকরা রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়া 
ছুটিয়ে । এই কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, তারপর আবার দাঙ্গা ? হা ভগবান ! 

গুজব সৃষ্টিকারীরা রটনা করছে যে শত শত হিন্দুর বাড়ি এর মধ্যে ভস্মসাৎ হয়ে গেছে, বহু হিন্দুর 
প্রাণ গেছে, তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক ইত্যাদি । প্রকৃত ঘটনা অবশ্য তা নয়। 
দাঙ্গার উৎপত্তির কারণটিও সামান্য । 

টালা অঞ্চলে মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের কয়েক বিঘে জমির একটা সম্পত্তি আছে। কিছু 
গরিব মুসলমান সেখানে বস্তি বানিয়ে আছে অনেক দিন ধরে | যতীন্দ্রমোহন এখন সেই জমিতে 
দালান কোঠা তুলতে চান, কিন্তু ব্তিবাসীরা বলেছে তারা এতকাল ভাড়া দিয়ে এসেছে, তারা উঠে 
যেতে বাধ্য নয় । মহারাজের পক্ষ থেকে ওদের উচ্ছেদ করার জন্য হাইকোর্টে মামলা করা হল, এবং 
যতীন্দ্রমোহন আদালত থেকে ডিক্রিও পেয়ে গেলেন । মামলা চলার সময় বস্তিবাসীদের উকিল 
একটা বুদ্ধি বার করেছিল | রাতারাতি ওই বস্তির মধ্যে একটা মসজিদ বানিয়ে ফেললে সেটা ধর্মস্থান 
হয়ে গেল, তখন আর সেটা কেউ ভাঙতে পারবে না। রাতারাতি পাকা মসজিদ তোলা সম্ভব নয়, 
তাই একটা ঝুঁড়ে ঘরকেই মসজিদ বলে ঘোষণা করে দিয়ে সেখানে নামাজ পড়তে শুরু করে দিল 
মুসলমানেরা । কিন্তু আদালতের ডিক্রি বলে মহারাজ যতীন্দ্রমোহনের লোকজন পুলিশ সঙ্গে নিয়ে 
এসে বস্তিবাড়ি সব ভেঙে দিল, মসজিদ নামাঙ্কিত কুঁড়ে ঘরটিকেও রেয়াত করল না । 


২৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অমনি একদল লোক রটিযে দিল যে হিন্দুরা মুসলমানদের একটা মসজিদ ভেঙে দিয়েছে, 
মুসলমানের ধর্ম বিপন্ন । কাছাকাছি অঞ্চলের মুসলমানরা ছুটে এল, সেখানে সত্যিকারের কোনও 
মসজিদ ছিল কি না তা সবেজমিনে কেউ দেখল না । ধর্ম বিপন্ন এটুকু শোনাই উত্তেজিত হবার পক্ষে 
যথেষ্ট | ধর্ম বিপন্ন হলে প্রাণ বিপন্ন করতেও দ্বিধা নেই । 
শুরু হল ভাঙচুর, একদল মুসলমান টালার বিশাল জলের ট্যাঙ্ক আক্রমণ করতে এলে পুলিশ গুলি 
চালাল, পড়ে গেল দু’ চারটে লাশ । এতে উত্তেজনার ওপর আবার ক্রোধের ইন্ধন জোগানো হল । 
BSS AoA Dla i ALD A 
রোড | 
দু'দিনের বেশি অবশ্য এই দাঙ্গা প্রশ্রয় পেল না। সরকার প্রথম থেকেই কঠোরভাবে দমন 
করবার জন্য ফোর্ট উইলিয়াম থেকে এক রেজিমেন্ট সৈন্য নামিয়ে দিল পথে ৷ হিন্দু-মুসলমান 
নির্বিশেষে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করা হবে, এই ঘোষণা করে দেওয়া হল এবং সত্যি সত্যি 
গুলি চলল কয়েকবার । শেষ পর্যন্ত সরকারি হিসেব মতন, নিহতের সংখ্যা এগারো জন, আর কুড়ি 
জন গুকতব আহত, সম্পত্তি ক্ষয়ক্ষতির এখনও পূর্ণ তালিকা হয়নি । 
দাঙ্গা থামল বটে, কিন্তু অনেকেব মনে তা একটা স্থায়ী দাগ রেখে গেল । ভাবলেই মন খারাপ 
লাগে । এত সামান্য কাবণে হিন্দু-মুসলমানেব সম্পর্ক বিষিয়ে তোলা যায় £ আদালতের আদেশে 
একটা নকল মসজিদ ভাঙলেও তার প্রতিশোধ হিসেবে হিন্দু মন্দিব ভাঙার প্ররোচনা কারা দেয় ? হিন্দু 
ও মুসলমান এতকাল ধরে মিলে মিশে কাজ-কারবার চালাচ্ছে, একটা তুচ্ছ গুজব শুনলেই তারা 
পরম্পবের দিকে সন্দেহের নোত্রে তাকাবে ? যে-এগারো জনের প্রাণ গেল, তারা কীসের জন্য প্রাণ দিল? 
লোকের মুখে এখন খালি দুর্ভিক্ষের কথা, দাঙ্গার কথা, প্লেগের কথা, ভূমিকম্পের কথা । কে 
কোথায় কী দেখেছে, তাব বাস্তব বা কাল্পনিক বর্ণনা । পুণা হত্যাকাণ্ডের সেই অপরাধীরা কি ধরা 
পড়ল ? তাবা কি কলকাতায এসে লুকিয়ে আছে ? 
কিন্তু মানুষ প্রতিনিয়ত সমস্যার কথা শুনতে চায় না। আপদ-বিপদ যেমন আছে, তেমন কি 
আনন্দও নেই, ফুর্তি নেই ? গান-বাজনা বন্ধ হয়ে যাবে ? ধনী ও অভিজাতরা এই সব সমস্যাও 
বেশিদিন গাযে মাখে না। জোডাসাঁকোর ঠাকুর বাড়িতে এখন প্রায়ই একটা খামখেয়ালী সভা 
বসে। এক একবার এক একজন এই সভার সব ব্যয়বহন করেন । বন্ধু-বান্ধব ও বিশিষ্ট ব্যক্তিরা 
আমন্ত্রিত হয়ে আসেন, সাহিতাপাঠ, সঙ্গীত, কৌতুক ও নানারকম উপাদেয় দ্রব্যেব ভূরিভোজন হয় । 
দাঙ্গা-টাঙ্গা চুকে যাবাব কিছুদিন পবেই রবির খুড়তুতো ভাইপো সমরেন্দ্রনাথ খামখেয়ালী সভার 
একটা আসর বসাতে চাইলেন । প্রতিটি সভারই পরিকল্পনা করে দেন রবি । এবারে তিনি একটু 
খুঁতখুত করতে লাগলেন । শহরের যা অবস্থা, নিমস্ত্রিতরা এসে যদি ওই দাঙ্গা-ভূমিকম্প নিয়েই কথা 
বলতে শুরু করে, তা হলে আনন্দটাই মাঠে মারা যাবে । 
সমরেন্দ্রনাথের ছোটভাই অবনীন্দ্র রবিকে সমর্থন করে বলে উঠল, না, না ওসব চলবে না। 
রবিকা, তুমি সবাইকে বাবণ করে দিয়ো । 
রবি বললেন, আয় তবে আমন্ত্রণ পত্র আমি লিখে দিই । তাতেই বরং নির্দেশ নামা থাকবে । 
রবি লিখলেন . শুন সভ্যগণ যে যেখানে থাকো 
বার রবিবার, রাত সাড়ে সাত 
নিমস্ত্রণকতাঁ সমরেন্দ্রনাথ । 
তিনটি বিষয় যত্বে পরিহার্য 
দাঙ্গা, ভূমিকম্প, পুণা হত্যাকার্য । 
এই অনুরোধ রেখো 
সভাস্থলে এসো ঠিক Punctually | 


২৩৬৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৭ 


মোগলসবাই স্টেশনে ট্রেন থেকে নামল দ্বাবিকা আর বসস্তমঞ্জরী । দ্বারিকার পরনে পুরো দস্তুর 
সাহেবি পোশাক, মাথায টুপি পর্যন্ত । বসম্তমঞ্জরীর রেশমি শাড়ির ওপর জামেয়ার জড়ানো, ঘোমটায 
মুখ অনেকখানি ঢাকা | অন্য সময়ের তুলনায এই রেলওয়ে স্টেশনে এখন জনসমাগম অনেক বেশি, 
চতুর্দিকে শোনা যাচ্ছে কোলাহল ৷ একটা চুরুট ধরিয়ে দ্বারিকা ভিড়ের মধ্যে তার এক কর্মচারীকে 
খুঁজতে লাগল | যেখানেই সে যায, সেখানে আগে থেকে সে একজন কর্মচারীকে পাঠিয়ে দেয সব 
কিছু বন্দোবস্ত করে বাখাব জন্য । 


অল্পক্ষণ পবেই রতিকান্ত নামে সেই কর্মচারীটি ছুটতে ছুটতে এসে দ্বারিকার সামনে হাত জোড় 
কবে দাঁডিযে বলল, বাইবে গাড়ি তৈরি আছে হুজুর | বাড়িও ভাড়া করে রেখেছি, ব্যবস্থার কোনও 
টি হবে না। 


স্টেশনেব বাইবে এসে দ্বারিকা সন্ত্রীক বগি গাডিতে চড়ে বসল, গাড়ি ছুটল এলাহাবাদের দিকে । 

দ্বারিকার জেদ সফল হয়েছে, বসন্তমঞ্জরীর সঙ্গে সম্পন্ন হয়েছে তার বিবাহ । এর মাঝখানে 
অন্তরা ছিল অনেক । বসস্তমঞ্জরীর মানসিক বাধা কাটাতেই বেশ সময় লেগেছে । শেষ পর্যন্ত 
বসন্তমঞ্জরী রাজি হয়েছিল, কিন্তু দ্বাবিকার এক বছরের কালাশৌচ পালন করার আগে নয় । অন্য 
বাধা এসেছিল সমাজের কাছ থেকে | দ্বারিকার সাধ ছিল, ধুমধাম করে হিন্দুমতে বিবাহ হবে, কিন্তু 
একজনও পুরুত পাওয়া যায়নি | বসন্তমঞ্জরী শুধু বিধবা নয়, সে কুলভ্রষ্টা, হাড়কাটার গলির এক 
বারবনিতা, হিন্দু সমাজ থেকে সে ব্রাত্য । হিন্দু সমাজ অন্য ধর্ম থেকে মানুষ টেনে এনে দীক্ষা দিয়ে 
হিন্দুত্বে বরণ কবে না। বরং নিজের সমাজ থেকে নানান ছুতোনাতায় অনেককে বিতাডনেব ব্যবস্থা 
রেখেছে । দ্বারিকার বন্ধু যাদ্গোপালের আশঙ্কাও সত্যে পরিণত হয়েছিল, এই বিবাহ প্রস্তাবে 
দ্বারিকার জমিদারিতে অনেক “কর্মচারী ও প্রজাদের মধ্যে দারুণ অসন্তোষ দেখা দিয়েছিল, 
নায়েব-গোমস্তারা চাকবি ছেড়ে দিতেও উদ্যত হয়েছিল । এই আক্রাব বাজারে চাকরি জোটানো 
সহজ নয়, তবু তারা এই অনাচার সহ্য করবে না । 


ক্রোধের বশে দ্বাবিকা জমিদারি বিক্রিই করে দিল | ওসব ঝঞ্জাট সে আর রাখতে রাজি নয় । সে 
নিজে হিন্দুত্বেব গর্ব করে, অনেক শাস্ত্র পাঠ করেছে, সে জানে বসন্তমপ্জরী নিদেযি, তার জীবন 
বিডস্বিত হয়েছে তাব পিতার দোষে, যে পিতা এক মূর্খ, লোভী ব্রাহ্মণ । সমাজ তার পিতাকে কোনও 
শাস্তি দেবে না, দেবে শুধু এক অসহায নারীকে ? 


রেজিস্ট্রি করে সিভিল ম্যারেজে বাধা নেই। সমাজকে বৃদ্ধাঙ্গষ্ট দেখাবার জন্য দ্বারিকা এক মস্ত 
ভোজের আয়োজন করেছিল, মানিকতলার বাড়ির চৌহদ্দি ঘিরে ম্যারাপ বাঁধা হয়েছিল বিশাল, 
নিমন্ত্রিত ছিল দেড় হাজার বিশিষ্ট নারী-পুরুষ, কিন্তু উৎসবের দিনে হাজির হয়েছিল মাত্র পঁয়যট্রিজন, 
রাশি রাশি খাদ্যদ্রব্য বিলিয়ে দেবার জন্য যথেষ্টসংখ্যক কাঙালিও পাওয়া যায়নি । বহু পরিচিত বাক্তি, 
যারা দ্বারিকাকে মৌখিক সমর্থন জানিয়েছিল, তারাও প্রকাশ্যে দ্বারিকার পাশে দাঁড়াতে চায়নি বলেই 
বেশি আঘাত পেয়েছিল দ্বারিকা । 

এখন সে নানান তীর্থস্থান পরিভ্রমণ করে বেড়াচ্ছে । 

জেদ বজায় রেখেছে বটে, কিন্তু বিবাহ করে দ্বারিকা পবিপূর্ণ সুখী হতে পারেনি । বসন্তমঞ্জরীর 


২৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মনের মেঘ কিছুতে কাটে না । এই বিবাহের জন্য দ্বারিকাকে অনেক কিছু হারাতে হয়েছে, জমিদারি 
বিক্রি করেছে, অনেক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে, এ জন্য বসন্তমঞ্জরী নিজেকে দায়ি করে। 
মাঝে মাঝে সে আপনমনে কাঁদে । শত অনুরোধ করলেও গান গাইতে চায় না। 

শীতের অপরাহ্ণ, বাতাসে মেদুর ভাব, আকাশে সূযাস্তের লাল আভা । পথে অনেক তীথযাত্রী 
রিনার রানার UTI থেকে | গাড়িটা চলেছে 
রেধারে। 

দ্বারিকা এক সময বলল, বাসি, ঘোমটা একটু তোলো । বাইরেটা দেখো, দেখো কত ঝাঁক ঝাঁক 
পাখি উড়ে যাচ্ছে। 

বসন্তমঞ্জরী অবগুষ্ঠন কিছুটা সরাল, তার চক্ষু দুটি জলে ভেজা । সে পাখি খুব ভালবাসে, কিন্তু 
আকাশে ঝাঁক ঝাঁক পাখি নেই, মাত্র পাঁচ-সাতটি বক দেখা গেল । 

দ্বারিকা জিজ্ঞেস করল, বাসি, আবাব তুমি কাঁদছ ? তোমার কী কষ্ট হচ্ছে আমায় বলো ? 

বসত্তমঞ্জবী আঁচল দিযে চক্ষু মুছে বলল, কষ্ট কিছু নেই । আমি ভাবছিলাম, আমার জীবনখানি 
চলেছে ছোট নদী থেকে ক্রমশ বড় নদীর দিকে | এরপর কী হবে ? 

দ্বাবিকা বিম্মিতভাবে বলল, তাব মানে ! ছোট নদী-বড় নদী ? ওঃ হো, নবদ্বীপের গঙ্গার চেয়ে 
কলকাতার গঙ্গা ছিল বড় । 

বসত্তমঞ্জবা বলল, এখানে ত্রিবেণীসঙ্গম । 

দ্বাবিকা বলল, নামেই ত্রিবেণী, আসলে গঙ্গা-যমুনা মিশেছে বোঝা যায়, আর সরস্বতী নদীকে 
দেখাই যায না । তিনি নাকি পাতালবাহিনী । 

বসন্তমঞ্জবী বলল, এবপব আমার জীবন কোন দিকে যাবে ? 

দ্বাধিকা বলল, মানুষ কত জায়গায বেড়াতে যায়, কত নদী দেখে, তার সঙ্গে জীবনের কী 
সম্পর্ক ? এবপব আমবা পুরীতে গিয়ে সমুদ্র দর্শন কবব । 

বসন্তমঞ্জবী বলল, সমুদ্র. সমুদ্রে যদি আমি মিলিয়ে যাই ? আচ্ছা, সমুদ্রের চেয়ে আরও বড় কিছু 
হয না? 

দ্বারিকা বলল, হাঁ, হয়। পুবীব কাছে উপসাগব, তারপর সাগর, মহাসাগর । আমরা যদি 
কন্যাকুমাবী যাই, সেখানে ভাবত মহাসাগর দেখতে পাব । তাও যেতে পারি ! 

বস্তমঞ্জরী অস্ফুট স্ববে বলল, মহাসমুদ্র আমাকে কোলে টেনে নেবে । 

দ্বাবিকা বলল, কী পাগলের মতন কথা বলছ ! কত লোক সমুদ্র দর্শন করে ফিরে আসে । 
তোমাকে টেনে নেবে কেন ? তোমার মাথায় এই সব চিন্তা আসে কী করে? ৃ্‌ 

বসন্তমপ্জরী বলল, তা জানি না। তবু আসে । কত কী-ই যে মনে আসে, আমি নিজেই নিজের 
মনের নাগাল পাই না । যে সব জায়গায় কখনও যাইনি, সে সব জায়গারও ছবি দেখতে পাই । 

দ্বারিকা বলল, অনেকের জলের ফাঁড়া থাকে ৷ তুমি জলে নামবে না । প্রয়াগেও স্নান করার 
দরকাব নেই, মাথায় জল ছিটিয়ে নেবে । 

বসন্তমঞ্জরী স্নান হেসে বলল, আমি সাঁতার জানি । 

গাড়ি এলাহাবাদ শহরে পৌঁছল প্রায় মধ্যরাত্রে ৷ নূরগঞ্জে একটি সুদৃশ্য দ্বিতল বাড়ির সামনে 
অভার্থনার জন্য প্রস্তুত হয়ে দাঁডিয়ে আছে রতিকান্ত, একটি দ্রুতগামী টাঙ্গায় সে আগেই পৌঁছে 
গেছে! দ্বারিকা দু-একদিনের মধ্যেই কোনও তীর্থ দর্শন করে পরবর্তী স্থানের জন্য যাত্রা পছন্দ করে 
না। সে ধীরেসুস্থে স্থানমাহাত্ম অনুভব করতে চায়, তাই এখানে মাসাধিক কাল থাকবে বলে মনস্থ 
কবেছে। বাড়িটি তার পছন্দ হল । 

আহারাদি সমাপনের পর সে এসে দাঁড়াল দোতলার অলিন্দে । এত রাতেও রাজপথে জনআ্োত 
অব্যাহত । দূর দূরাস্ত থেকে আসছে হাজার হাজার তীর্ঘযাত্রী, এই শীতের রাতে এত মানুষ কোথায় 
মাথা গোঁজার আশ্রয় পাবে কে জানে ! কাছাকাছি একটা ধরমশালায় মানুষ গিসগিস করছে, শোনা 
যাচ্ছে তাদের কোলাহল । অনেকে নাকি নদীর ধারে বালির ওপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে । 


২৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঘরের মধ্যে গুনগুনিয়ে গান গাইছে বসস্তমঞ্জরী । অনেকদিন পর তার গঞ্সায় গান শুনে পুলকিত 
হয়ে উঠল দ্বারিকা । তা হলে বসস্তমঞ্রীর মন ভাল হয়েছে । এই গান তারিফ করতে গেলে সে 
হয়তো থেমে যাবে, তাই দ্বারিকা চুপ করে শুনতে লাগল । 
যবে দেখাদেখি হয় হেন তার মনে লয় 
নয়ানে নয়ানে মোরে পীয়ে । 
পিরীতি আরতি দেখি হেন মনে লয় সখি 
আমি তারে চাহিলে সে জীয়ে ॥ 
আহা মরি মরি মুঞি কী কব আরতি 
কী দিয়ে শোধিব শ্যাম বধুর পীরিতি... 
ঘাড় ফিরিয়ে দ্বারিকা দেখল । একবস্ত্রা বসস্তমঞ্জরী আয়নার সামনে দাঁড়িয়ে আলুলায়িত চুলে 
চিরুনি চালনা করছে । দেওয়ালে ঝোলানো লগ্ঠনে তার মুখের এক পাশ দেখা যাচ্ছে না, অন্য পাশ 
উদ্ভাসিত । তার শরীরের গড়নটি মৃৎ প্রতিমার মতো ঢলোঢলো, তার মুখে অভিজ্ঞতাজনিত কোনও 
ক্রিষ্ট রেখা নেই । 
দ্বারিকার মনে হল, বসস্তমঞ্জরী একটি নারীরত্ব হলেও যে-কোনও রত্বই তো অর্থ দিয়ে কেনা 
যায়। এ দেশে সমস্ত নারীই পণ্যা । সে এখন যথেষ্ট ধনবান, ইচ্ছে করলে, বসস্তমঞ্জরীর চেয়েও 
কোনও বেশি রূপসী নারীকে সে নিজের ঘরনি করে নিয়ে আসতে পারত । একজন কেন, এরকম 
একাধিক রমণীকেও যদি সে নিজের অধীনে রাখত, তা হলেও সমাজ তাকে বাধা দিত না। 
অর্থ থাকলে রমণীরত্ব যত খুশি ক্রয় করা সম্ভব, কিন্তু তাদের মন জয় করা যে কত কঠিন, তা 
কজন জানে ? অনেকে মনের খবরই রাখে না । অথচ মন না পাওয়া গেলে শরীরেরও ঠিক স্বাদ 
থাকে না। বসন্তমঞ্জরীর মন পাওয়ার জন্য দ্বারিকা কত কিছু স্বেচ্ছায় মেনে নিয়েছে । একবার ওর 
বিয়ে হয়েছিল, সে অবশ্য খুবই বৃদ্ধ বরের সঙ্গে, তবু সে তো কুমারী নয় । বৈধব্যের পর অপহৃতা 
হয়েছিল বসন্তমঞ্জরী । তারপর সে অত্যাচারী পুরুষদের রিরংসার শিকার হয়েছিল, সেই আড়াই 
বছরের ইতিহাস দ্বারিকা জানতে চায় না কখনও | বসস্তমঞ্রী যে ক্রেদাক্ত পরিবেশেও তার সারল্য 
হারায়নি, এইটাই তো যথেষ্ট । তার কথাবার্তা অনেকেই বুঝতে পারে না, সে মাঝে মাঝেই দূরের 
দিকে তাকিয়ে থাকে, যেন ভবিষ্যতের ছবি দেখে বিস্ময়ে বিভোর হয়ে । ভবিষ্যৎ-দ্রষ্টা বলে একটা 
কথা আছে, সত্যিই কি তা মানুষের পক্ষে সম্ভব ? দ্বারিকা জ্যোতিষীদের বিশ্বাস করে না, কিন্তু 
বসন্তমঞ্জরীর কথা শুনে সে প্রায়ই হকচকিয়ে যায় । 
দ্বারিকা নরম গলায় বলল, বাসি, এখানে এসো, আমার পাশে একটু দাঁড়াও । 
বসন্তমঞ্জরী বলল, ও মা, ওখানে যাব কী ? আমার সাজ খুলে ফেলেছি, লোকে যে দেখবে ? 
দ্বারিকা বলল, ল্ঠনটা নিবিয়ে দাও, তা হলে অন্ধকারে আমাদের কেউ দেখতে পাবে না। 
দ্বারিকার একাধিকবার সাধাসাধিতে বসস্তমঞ্জরী অলিন্দে এসে দাঁড়াল । পথে কোনও বাতি নেই, 
যাত্রীদের মধ্যে কেউ কেউ লণ্ঠন ঝুলিয়ে চলেছে, অস্পষ্টভাবে দেখা যায় চলমান মানুষের মিছিল । 
আকাশ তারাখচিত, নির্মেঘ, বেশ শীত আছে । দ্বারিকা নিজের শালটা দিল বসস্তমঞ্জরীর গায়ে । 
একটুক্ষণ নীরবে পথের দিকে চেয়ে থাকার পর বসস্তমঞ্জরী বলল, এই যে এত মানুষ, এর মধ্যে 
আমাদের চেনা কেউ আছে ? 
দ্বারিকা বলল, কী করে থাকবে ? এখানে পশ্চিমের মানুষই বেশি আসে । বাংলার মানুষ 
গঙ্গাসাগরে ডুব দিতে যায় । এত দূরের পথ, তবে দু-চারজন বাঙালি আসতেও পারে । 
বসস্তমঞ্জরী বলল, আমাদের চেনা একজন মানুষকে আমি দেখতে পেলাম মনে হল ! 
দ্বারিকা হেসে বলল, যাঃ পাগলি ! কোনও মানুষের মুখই দেখা যাচ্ছে না, এর মধ্যে তুই লোক 
দেখবি কী করে? 
বসস্তমঞ্জরী বলল, মুখ দেখিনি, কিন্তু একজন মানুষের হেঁটে যাওয়ার ভঙ্গিটা যেন চেনা চেনা । 
সে কে আমি জানি না, কিন্ত চেনা লেগেছে ঠিকই । 


২৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


TN! এই অন্ধকারে কে কীরকমভাবে হাঁটছে, তাও কি বোঝা যায় 
! 

বসস্তমঞ্জরী বলল, এখন একবার সঙ্গমে গেলে হয় না? 

দ্বারিকা বলল, এত রাতে ? কোচোয়ান ছুটি নিয়ে চলে গেছে, হাঁটার পক্ষে অনেক দূর । শীতের 
মধ্যে এতটা পথ হাঁটা যায় ? 

বসস্তমঞ্জরী বালিকাসুলভ আবদারের ভঙ্গিতে তবু বলল, আমরা আস্তে আস্তে হেঁটে যাব, বেশ 
মজা হবে, এই অন্ধকারে আমাদের মুখ কেউ দেখতে পাবে না, কিন্তু আমরা নদী দেখতে পাব । 

দ্বারিকা তবু উৎসাহ বোধ করে না । .এই শীতের রাতে আরামের শয্যার প্রলোভন ছেড়ে হাঁটাহাঁটি 
করতে চায় না সে। বসস্তমঞ্জরীর কাঁধে হাত রেখে বলল, কাল বরং ভোর হতে না হতেই যাব, 
ত্রিবেণীসঙ্গমে সূর্য ওঠা দেখব ! 

বসস্তমপ্জরী বলল, অত ভোরে কী করে আমাদের ঘুম ভাঙবে ? তা হলে এসো আমরা সারা রাত 
জেগে থাকি ! 

দ্বারিকা বলল, যদি তুমি গান শোনাও, তা হলে জাগতে পারি । 

অলিন্দে দাঁড়িয়ে গান গাওয়ার কোনও প্রশ্নই ওঠে না । ধারালো শীতের বাতাসের ঝাপটা লাগছে 
গায়ে । ওরা চলে এল কক্ষের মধ্যে । বিছানার ওপর পা ছড়িয়ে বসল বসস্তমঞ্জরী । তার কোলে 
মাথা রেখে দ্বারিকা শুয়ে পড়ল । আপনমনে বলে উঠল, আঃ, বড় ভাল লাগছে। 

বসন্তমঞ্জরী বলল, যদি কোনও গাছের তলায়... আর কোথাও কেউ নেই, তুমি আমার কোলে 
মাথা রেখে শুয়েছ, গাছের পাতাগুলোয় বাতাসে ঝিলিমিলি শব্দ হচ্ছে, তা হলে আরও ভাল লাগত 
না? 

শীতের রাতে বিছানার উষ্ণতাই বেশি পছন্দ হল দ্বারিকার, সে বলল, আমরা যখন বৃন্দাবন যাব, 
তখন বসন্তকাল এসে যাবে, তখন না হয় কোনও গাছতলায়... এখন তুই গান ধর, বাসি । 

বসস্তমঞ্জরী গুনগুন করে গান শুরু করল । একটা পুরো গানও শেষ হল না, তার আগেই 
দ্বারিকার নাসিকাগর্জনে তাল ভঙ্গ হতে লাগল । একটু পরে দ্বারিকার মাথাটি খুব সন্তর্পণে নামিয়ে 
বালিশের ওপর স্থাপন করে দিল বসন্তমঞ্জরী । তারপরেও নিজে শুয়ে পড়ল না, বসেই রইল। 
অনেকদিন পর আজ তাকে গানে পেয়েছে, মৃদু কঠে সে গেয়ে চলল একটার পর একটা গান, 
পা শোনাচ্ছে না, তন্ময় হয়ে যেন সে কোনও অদৃশ্য দেবতার কাছে নিবেদন করছে তার 

| 

প্রথম কুকুটের ডাক ধ্বনিত হতে না হতেই সে জাগিয়ে তুলল দ্বারিকাকে | নিজে দ্রুত তৈরি হয়ে 
নিল। সঙ্গমে গিয়ে সুযোদিয় দেখতে হবে। দ্বারিকার ঘুমের জড়তা সহজে কাটে না, সে বিলাসী 
পুরুষ, ভোরে জেগে ওঠার কথাটা ছিল নিতান্তই কথার কথা, বিলাসী পুরুষরা সূর্যের তোয়াক্কা করে 
না। গড়িমসি করতে করতে সে বলল, আমরা তো এখানে বেশ কয়েকদিন থাকব, ব্যস্ততার কী 
আছে, না হয় আর একদিন দেখব সূর্য ওঠা ! 

বসন্তমঞ্জরী অনুনয় করে বলতে লাগল, না, আজই ইচ্ছে করছে, তুমি কথা দিয়েছিলে, তুমি 
আমাকে নিয়ে যাবে না? 

দ্বারিকাকে শেষ পর্যন্ত উঠতেই হল। বসস্তমঞ্জরী তার চোখ-মুখ প্রক্ষালনের জন্য এনে দিল 
ঈষদুষ্চ জল, পরিধানের জন্য জুগিয়ে দিল কুতাঁপাজামা | কোচোয়ানকে তলব করে তারা যাত্রা 
করল প্রয়াগের দিকে । 

পথে তীর্ঘযাত্রীদের স্রোত এখনও অব্যাহত | হিন্দুদের বিশ্বাস ত্রিবেণীসঙ্গমের জলে অমৃত মিশে 
আছে। ইনপূত্র জয়ন্ত অসুরদের ছলনা করে যখন অমৃতের কুম্ভ বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন 
তার থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায় এখানে । অমৃত অনিঃশেষ, তাই এখানে স্নান করলে সেই 
অমৃতের স্পর্শে সব পাপ ধুয়ে যায় । মৎস্যপুরাণে আছে যে, সমুদ্র মস্থনের পর অমৃতকুন্ত নিয়ে 
স্বর্গের নন্দনকাননে পৌঁছতে জয়ন্তর দীর্ঘ বারো দিন সময় লেগেছিল । দেবতাদের বারো দিনে 


২৭১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মানুষের বারো বৎসর, তাই জয়স্তর সেই যাত্রার স্মৃতিতে এখানে প্রতি দ্বাদশ বৎসরে পুণ্যন্নান হয় । 
ইদানীং আর বারো বছর অপেক্ষা করার ধৈর্য থাকছে না, তাই ছ' বছর অন্তর অর্ধকুস্তের প্রবর্তন 
হয়েছে। 

তীর্থের পুণ্য সঞ্চয়ের সঙ্গে শারীরিক কষ্ট সহ্য করার ব্যাপারটাও যেন জড়িত আছে । যাদের 
গাড়ি-ঘোড়া চড়াব সামর্থ্য আছে, তারাও ইচ্ছে করে পদব্রজে আসে, তাও নগ্ন পদে । নদীর চড়ায় 
অসংখ্য ছোট ছোট তাঁবু, তার মধ্যেই তীর্থযাত্রীরা কোনওক্রমে মাথা গুঁজে থাকে । অনেকে তাঁবুর 
আশ্রয়ও পাযনি, খোলা আকাশের নীচে শুয়ে থাকতেও তাদের ভুক্ষেপ নেই । নানান সম্প্রদায়ের 
সাধুরাও সমবেত হয়েছে আগে থেকে, তাদের মধ্যে নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণ নিরাবরণ । 

দ্বারিকারা যখন এসে পৌঁছল, ততক্ষণে সূর্যদেব জল ছেড়ে উঠে এসেছেন । জবাকুসুম বর্ণের 
বদলে তাঁর রূপ এখন স্বণভি । এরই মধ্যে কনকনে ঠাণ্ডা জলে বহু লোক নেমে পড়েছে স্নানে । 
সাধুদের তাবু থেকে ভেসে আসছে নানারকম সঙ্কীর্তনের ধ্বনি । নাগা সন্ন্যাসীরা সার বেঁধে ছুটছে 
ত্ৰিশূল হাতে, কয়েকজন চ্টাচাচ্ছে হঠ যাও, হঠ যাও ! 

ভারতীয় নারীরা অন্য সময় যতই আবু রক্ষা করুক, তীর্থস্থানে এসে সব বিধিনিষেধ যেন ঘুচে 
যায় । এখানে হাজার হাজার মানুষের মধ্যে নারীদের সংখ্যাও নেহাত কম নয় । তাদের জন্য পৃথক 
কোনও ঘাট নেই, পুরুষদের সঙ্গেই তারা নদীতে স্নান করছে, অনেকে ভিজে শাড়ি পরেই অসংখ্য 
চক্ষুর দৃষ্টিপথ দিয়ে ফিরে যাচ্ছে। 

বসন্তমঞ্জরী ওড়নায় মুখ ঢেকে রেখেছিল, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে দ্বারিকা বলল, ঘোমটা 
খুলে ফেল, বাসি, এখানে স্ত্রীলোকের খোলা মুখ দেখাতে কোনও আপত্তি নেই । ঘোমটায় চক্ষু ঢাকা 
থাকলে তুমিই বা সব কিছু দেখবে কী করে? 

বসস্তমঞ্জবী সঙ্গে সঙ্গে ওড়না সরিয়ে বলল, জায়গাটা কত চেনা লাগছে, যেন আগে দেখেছি । 

দ্বারিকা বলল, অনেক লোকের মুখে গল্প শুনেছি তো, শুনতে শুনতে চেনা লাগে । 

বসন্তমঞ্জরী হাত তুলে বলল, ওই ডান দিকটায় চলো যাই । 

দ্বারিকা সেদিকে তাকিয়ে বলল, ওখানে বড় বেশি মানুষের জটলা । ধুলো আর ধোঁওয়া উড়ছে। 
ওদিকে গিয়ে কী হবে ? বরং বাঁ দিকটা নিরিবিলি । এদিক দিয়ে নদীর ধার পর্যন্ত যাওয়া যাবে । 

আপত্তি না করে সেদিকেই খানিকটা এগোল্‌ বসস্তমঞ্জরী । তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, ওই 
দিকটাই কিন্তু ভাল ছিল । আমাদের ওদিকেই যেতে হবে। 

দ্বারিকা লঘু হাসো বলল, শোনো পাগলির কথা ! তুই তো সত্যিই আগে এখানে আসিসনি, তুই 
কী করে জানলি ওদিকটা ভাল ? 

বসন্তমঞ্জরী বলল, আমার মন বলছে ! 

কাশী না এলাহাবাদ, মোগলসরাই থেকে যে-কোনও দিকেই যাওয়া যায়, দ্বারিকার ইচ্ছে ছিল 
আগে কাশীতে গিয়ে কিছুদিন থাকার । বসন্তমঞ্জরী তখন বলেছিল, আগে প্রয়াগ দর্শন করে আসি 
চলো । তখনও কিন্তু সে কুস্তমেলার এই স্নানের কথা জানত না, দ্বারিকারও জানা ছিল না, হাজার 
হাজার মানুষের সঙ্গে একসঙ্গে নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জনের স্পৃহাও তার নেই। মেলার কথা 
জেনেই সে বলেছিল, অত ভিড়ের মধ্যে এখন এলাহাবাদ না গিয়ে আগে কাশী যাওয়াই তো শ্রেয় । 
বসস্তমঞ্জরী তবু জেদ ধরেছিল, না, আগে এলাহাবাদ, তার মন বলছে, এখন এলাহাবাদ যেতে হবে ! 

ওর মন কী করে এসব কথা বলে ? এই মনের নিরিখ পাওয়া বেজায় কঠিন । 

দ্বারিকা বলল, ঠিক আছে । চল ডান দিকেই যাই, দেখি সেখানে কী আছে! 

সেদিকে ক্রমশই ভিড় বাড়ছে, মানুষজন ঠেলে ঠেলে এগুতে হচ্ছে । এদিকটায় গা ঘেঁষার্ঘেষি 
অসংখ্য তাঁবু মাঝখান দিয়ে সরু পথ, তার ওপর আবার ভিখিরির উৎপাত । বসস্তমঞ্জরী এক পথ 
ছেড়ে অন্য পথ ধরে যাচ্ছে নিজে নিজে, যেন সব তার চেনা, সে-ই দ্বারিকার পথ প্রদর্শক । 

আরও কিছুটা যাবার পর দেখা গেল সারি সারি দোকান । গরম গরম জিলিপি আর কচুরি ভাজার 
গন্ধ পাওয়া যাচ্ছে । তা দেখে দ্বারিকা বেশ উৎফুল্ল হয়ে উঠল । সে পেটুক মানুষ, খাবারের সুগন্ধ 


২৭২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তার খিদে চাগাড দিয়ে উঠেছে । তা হলে তো ঠিক দিকেই নিয়ে এসেছে বসস্তমঞ্জরী । 

এদিকে চায়ের বিশেষ চল নেই । দোকানগুলির সামনে বিশাল বিশাল কড়াইতে ফুটছে খাঁটি 
দুধ । বড় এক ভাঁড় দুধের দাম দশ পয়সা । বাঙালিরা ছোট ছোট জিলিপি বানায়, এখানে এক 
একটি জিলিপি তার চাব গুণ বড, রসে একেবারে টুসটুসে । পদ্মপাতায় করে বিক্রি হচ্ছে কচুরি আর 
হালুযা ৷ দ্বারিকাব একেবাবে জিভে জল আসার উপক্রম | 

বসম্তমঞ্জরী কিন্তু খাবাবের জন্য আকৃষ্ট হয়ে এদিকে আসেনি । এত সকালে সে কিছুই খেতে চায় 
না। কচুরি কিংবা জিলিপি কিছুই সে খাবে না। দ্বারিকার অনেক পীডাপীড়িতে সে এক টুকরো 
জিলিপি ভেঙে মুখে দিল শুধু । গরম দুধ দ্বারিকার খুব প্রিয়, বসস্তমঞ্জরীর মুখে দুধ একেবারে রোচে 
না। একটা মস্ত ভাঁড ভর্তি দুধ নিয়ে চুমুক দিতে দিতে দ্বারিকা আবার হাঁটতে শুরু করল । 
দোকানগুলির পর জায়গাটা ফাঁকা, এদিক দিয়েও নদীব ধারে পৌছানো যায় । 

দ্বাবিকাব চেয়ে একটু এগিষে গিয়েছিল বসস্তমঞ্জরী, পিছিয়ে এসে বলল, কাল রাতে তোমাকে 
বলেছিলাম, এখানে আমাদেব একজন চেনা মানুষ অ।ছে ? আমি ভুল বলিনি । 

দ্বাবিকাব গোঁফ দুধ লেগে সাদা হয়ে গেছে । শেষ চুমুক দিয়ে ভাঁড়টা ছুড়ে ফেলে দিয়ে সে 
জিজ্ঞেস কবল, কই £ 

বসন্তমঞ্জবা চোখেব ইঙ্গিতে একদিক দেখাল । 

সেদিক তাকিযে আবও বিস্মিত হল দ্বারিকা । একটা পাথরের চাঙড়ের ওপর বসে আছে একজন 
মানুষ, পবনে মলিন গেরুয়া বস্ত্র, মুখভর্তি দাড়ি গোঁফেব জঙ্গল, হাতে একটি লাঠি । এই লোকটিকে 
ছানিকা কস্মিনকালেও দেখেনি । 

দ্বাবিকা বসত্তমঞ্জবীব দিকে ফিরে জিজ্ঞেস করল, ও কে? 

বসন্তমগ্বী পালটা প্রশ্ন কবল, তুমি ওকে চেনো না? 

দ্বাবিকা বলল, বাপের জান্মেও চিনি না। 

বসত্তমর্জরা হাসল । 

দ্রানিকা গোৌঁযারের মতন উপবিষ্ট লোকটিব কাছে এগিযে গিয়ে বলল, নমস্কার, মহাশয় কি 
বাঙালি ? 

লোকটি মুখ তুলে দ্বাবিকাব দিকে নীরবে তাকিয়ে রইল । 

দ্বাবিকাব বুকটা হঠাৎ কোপে উঠল । বিস্ময়ে বা পুলকে নয়, অজানা আশঙ্কায় । নিজের ঘনিষ্ঠ 
বন্ধুকে সে চিনতে পানেনি, অথচ বসন্তমঞ্জবী চিনল কী করে ? এই মানুষটিকে সে মাত্র একবার 
দু-বাব দেখেছে, তাও অল্প সমযেব জন্য । এই মানুষটি যে এখানে বসে থাকবে, তাই বা বসন্তমঞ্জরী 
কেমনভাবে জানল + সে এদিকেই আসবাব জন্য বারবার বলছিল কেন ? বসন্তমর্জরীর কি অলৌকিক 
ক্ষমতা আছে ? এত কাণ্ডের পব যাকে সে বিবাহ কবল, সে সাধারণ মানবী নয় ? 

দাড়িগোঁফে মুখমণ্ডল ঢাকা থাকলেও চোখ দেখে মানুষকে চেনা যায় ! দ্বারিকা অস্ফুটভাবে 
বলল, ভরত ! 

ভবতের দৃষ্টিতে বিস্ময নেই, সামান। চাঞ্চল্যও নেই। সে কোনও কথা না বলে চেয়ে রইল 
শাস্তভাবে । 

দ্বারিকা তাব কাঁধে চাপড় মেবে বলল, ভরত, তুই এখানে ? কতকাল তোর কোনও সন্ধান নেই, 
. তুই এখানে আছিস কতদিন ? এখানে কী করিস ? কথা বলছিস না কেন? আমাকে চিনতে 
পারিসনি । আমি দ্বাবিকা, দ্বারিকা । 

ভরত এবারে শুধু বলল, দ্বারিকা | 

দ্বারিকা বলল, ওই দ্যাখ বসন্তমঞ্জরী, আমার বাসি । মনে আছে ওর কথা ? আমি এখন ওকে 
বিষে কবেছি । সমাজের মুখের ওপর তুড়ি মেরে দিয়েছি । বাসিই দেখাল যে তুই এখানে একলা 
বসে আছিস । 

ভরত বসন্তমঞ্তরীর দিকে এক পলক তাকিয়েই ফিরিয়ে নিল মুখ । কোনওরকম সম্ভাষণ জানাল 


২৭৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না। 

দ্বাবিকা জিজ্ঞেস কবল, তুই এলাহাবাদে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছিস কেন রে ? কতদিন হল ? 

ভরত বলল, কাল এসেছি । 

_-কাল ? কাল কখন £ 

রাতে পৌছেছি 

_বসন্তমঞ্জরী তোকে হাঁটতে দেখেছিল রাস্তায় । দেখেই চিনেছে। আমি দেখতে পাইনি । 
ব্যাটা, তুই সাধু হয়েছিস নাকি ? 

_না। 

__তা হলে গেরুয়া ধারণ করেছিস কেন ? 

__চলাফেরায় সুবিধা হয় । 

__চলাফেরায় সুবিধা হয় মানে ? তুই কি ঘুরে ঘুরে বেড়াস নাকি ? কাল রাতে এসে পৌঁছেছিস, 
তোর কোনও আস্তানা ঠিক হয়েছে ? 

ভরত আবার চুপ করে গেল । 

দ্বারিকা বলল, বুঝেছি, তুই সন্যেসী সেজেছিস, খোলা মাঠে পড়ে থাকতে চাস ! ভোজনং যত্রতত্র, 
শয়নং হট্টমন্দিরে, তাই না ? ওসব চলবে না, ওঠ, আমাদের সঙ্গে চল । 

ভরত ঈষৎ কাতরভাবে বলল, এই বেশ বসে আছি। 

দ্বারিকা প্রবল বেগে মাথা দুলিয়ে বলল, উহঃ, ও কথা শুনব না । এতদিন পর দেখা হল, তোকে 
সহজে ছাডছি নাকি ? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন রে, তোর কী হয়েছে? 

ভরত বলল, কিছু না। 

দ্বারিকা তাব কুতবি জেব থেকে চুরুটের বাক্স বার করল । একটি চুরুট ভরতের দিকে এগিয়ে 
দিয়ে বলল, নে। আমি এলাহাবাদে বাসা ভাড়া করেছি, অনেক ঘর আছে, তুই সেখানে থাকবি 
চল । অনেক গল্প আছে । এর মধ্যে কত কী যে ঘটে গেল ! 

ভরত চুরুট নিতে আপত্তি করল না। 

বসস্তমর্জরী মুখ নিচু করে আছে, এবার সে ফিসফিস করে স্বামীকে বলল, আগে ওুঁর জন্য কিছু 
খাবারের ব্যবস্থা করো । দেখেই বোঝা যাচ্ছে, অনেকদিন উনি ভাল করে খাননি । 

দ্বারিকা বলল, ঠিক কথা । আগে কিছু খাওয়া দরকার । চল ভরত, এখানে খুব ভাল দুধ পাওয়া 
যাচ্ছে, খেলেই চাঙ্গা হয়ে উঠবি, আমিও আর এক ভাঁড় খাব । 

ভরত যেন একটি চাকা লাগানো কাঠের পুতুল, তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল 
দ্বারিকা । দুধের ভাঁড় দেওয়া হলে সে পান করতে লাগল যন্ত্রের মতন । 

দ্বারিকা আরও অনেকগুলি জিলিপি কিনল, বসস্তমঞ্জরী এখনও কিছু খেতে রাজি নয়। স্নানের 
আগে সে কিছু খেতে চায় না। 

দ্বারিকা বলল, বাসি কিছু না খেলেও তুই তা নিয়ে ভাবিস না ভরত । ওর পাখির আহার । 
সারাদিনে কখন যে চুটিমুটি কী একটু খায় তা টেরই পাওয়া যায় না । তুই জিলিপি ভালবাসতি, মনে 
আছে, মানিকতলা বাজারের কাছে এক দোকান থেকে আমরা প্রায়ই গরম গরম জিলিপি খেতাম, 
তখন তোরও পয়সা ছিল না, আমারও তেমন পয়সা ছিল না, ইচ্ছে হলেও দু-চার খানার বেশি 
কেনার ক্ষমতা থাকত না । এ জিলিপি অতি সরেস ! 

ভরত বসস্তমঞ্জরীর উপস্থিতির প্রতি কোনও মনোযোগই দিচ্ছে না, গোটা চারেক জিলিপি সে 
খেয়ে ফেলল । দোকানির কাছ থেকে এক ঘটি জল চেয়ে নিয়ে পান করল সবটা । সে যে খুবই 
ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল তাতে কোনও সন্দেহ নেই । 

চুরুটে টান দিয়ে বলল, এবার আমি যাই ? 

দ্বারিকা বলল, যাই মানে, কোথায় যাবি ? বললাম যে, তুই আমাদের সঙ্গে থাকবি ? 
দ্বিধাগ্রস্তভাবে ভরত বলল, বাড়ি ? আমি তো কারুর বাড়িতে থাকি না। 


২৭৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দ্বারিকা প্রায় ধমক দিয়ে বলল, কারুর বাড়ি আর আমার বাড়ি কি এক হল ? এতদিন পর তোকে 
পেয়ে আমি ছাড়ছি আর কি ! এত হাজার হাজার মানুষের মধ্যে একজন চেনা মানুষকে খুঁজে পাওয়া 
কী আশ্চর্য ব্যাপার । বাসির চোখ আছে বটে, ঠিক তোকে দেখেছে। জানিস ভরত, অদ্ভুত 
কাকতালীয় ব্যাপার, আমাদের প্রয়াগে আসার কোনও ঠিক ছিল না। কাশীতেও চলে যেতে 
পারতাম । কাশীতে গেলে আর তোর সঙ্গে দেখা হত না। তারপর এখানে এসেও আমরা প্রথমে 
জটাধারী আশ্রমের দিকটায় যাচ্ছিলাম, বাসির কী খেয়াল হল, বলল, ওই দোকানগুলোর দিকে 
চলো । ও ঠিক বুঝেছিল, জিলিপি আর গরম দুধ পেলে আমি খুশি হব। এদিকে এলাম বলেই তো 
দেখা হয়ে গেল তোর সঙ্গে । তোর সঙ্গে আর কেউ এসেছে? 

ভরত দু দিকে মাথা নাড়ল । 

দ্বারিকা বলল, তবে আর কী, চল, চল । আমি এত মানুষের ভিড়ে স্নান-টান করব না। বাড়ি 
ফিরে ওসব সেরে নেওযা যাক | বিকেলের দিকে আবার না হয় এদিকে আসা যাবে । সম্রাট 
আকবরের তৈরি ফোটা দেখেছিস ? ও দেখবি কী করে, তুই তো কাল রাত্তিরে এসেছিস | ফোর্টটা 
ভাল করে ঘুরে দেখার ইচ্ছে আছে। তারপর ভরদ্বাজ মুনির আশ্রম... 

নিমরাজি অবস্থায় ভরতকে ভাড়াবাড়িতে নিয়ে এল দ্বারিকা । ভরত হুঁ-না ছাড়া কথাবার্তা বিশেষ 
বলে না। তার মুখখানি উদাসীনতায় মাখা | দ্বারিকা অবশ্য তা লক্ষ করছে না বিশেষ । এতদিন 
পর পুরনো বন্ধুকে পেয়ে সে নিজের কথাই বলে যাচ্ছে সাতকাহন । 
বাধ্য করাল । ভরতের গেরুয়া বসন ছাড়িয়ে পরাল নিজের পরিষ্কার ধুতি ও কুর্তা । কালই সে 
পরামানিক ডেকে ভরতের দাড়ি কামিযে দেবে শাসিয়ে রাখল । 

তারপর চর্য-চোষ্য-লেহ্য-পেয় নানা পদের মধ্যাহ ভোজ চলল অনেকক্ষণ ধরে । নারী-পুরুষের 
একসঙ্গে খেতে বসার রীতি নেই, দ্বারিকা অনেক সাধাসাধি করলেও বসস্তমঞ্জরী তার সঙ্গে আহারে 
বসে না, আজ অতিথি রয়েছে, আজ তো প্রশ্নই ওঠে না। বসন্তমঞ্জরী পরিবেশন করল সব । ভরত 
নিঃশব্দে খেয়ে যাচ্ছিল, হঠাৎ শেষের দিকে সে হুমড়ি খেয়ে পড়ে গেল থালার ওপরে । দ্বারিকা তার 
কাঁধ ধরে টেনে তুলে বলল, একী, কী হল তোর £ 

ভরতের দু চক্ষু ঘুমে জড়ানো ৷ শুধু তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত নয়, বোঝা গেল, অনেকদিন সে ভাল 
রে কনি আজি হাত গুহ মারি জোর যর গল খড় তার ডা হার 
জন্য নির্দিষ্ট ঘরটিতে তাকে পাঠিয়ে দেওয়া হল বিশ্রামের জন্য । 

দ্বারিকাও নিজের বিছানায় এসে পান মুখে দিয়ে গড়গড়া টানল খানিকক্ষণ । তার দিবানিদ্রার 
অভ্যেস আছে । বসস্তমঞ্জরী নিজের কাজ টাজ সেরে এল খানিক পরে । বসস্তমঞ্জরী মাথার চুলে 
বিলি কেটে দিলে দ্বারিকার সহজে ঘুম আসে | 

আরামে চোখ বুজে দ্বারিকা বলল, বাসি, তোর নজরের জোর আছে বটে । আমার বন্ধু, আমি 
তাকে চিনতে পারিনি, তুই ঠিক চিনেছিস । 

বসম্তমঞ্জরী বলল, মানুষটা বড দুঃখী । 

দ্বারিকা বলল, বরাবরই ওর দুঃখী দুঃখী ভাব । অল্প বয়স থেকেই ওর বাপ-মা নেই, আপনজনও 
কেউ নেই। দুঃখ তো থাকবেই । স্বাভাবিক | তবে কী জানিস, ক্রমান্বয়ে দুঃখী দুঃখী ভাব করলে 
ওই ভাবটাই শেষপর্যন্ত পেয়ে বসে । এবার ওর ঘাড় থেকে এই দুঃখের ভূতটা ছাড়াতে হবে । এবার 
জোরজার করে ওর একটা বিয়ে দেওয়া দরকার | বিয়ে করে থিতু হলে ওসব কেটে যাবে । 

বসস্তমঞ্জরী বলল, উনি কি রাজি হবেন ? মনে হল যেন, কিছুদিন আগেই ওঁর বউ মারা গেছে। 

দ্বারিকা সঙ্গে সঙ্গে চোখ মেলল, তার ভুরু কুচকে গেল | সে বলল, আঁ ? কী বললি? ভরতের 
বিয়ে হল কবে যে তার বউ মারা যাবে । ভরত তো ওর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেনি । তোকে 
নেমন্তন্ন করেছিল ? তা হলে তুই জানলি কী করে? 

বসন্তমঞ্জরী কাঁচুমাচুভাবে বলল, না, আমি জানি না। কিন্তু ওঁকে দেখে মনে হল, উনি সদ্য বড় 


২৭৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একটা শোক পেয়েছেন । স্ত্রীবিয়োগের মতন শোক । 

উঠে বসে রীতিমতন রাগত স্বরে দ্বারিকা বলল, কী উদ্ভুট পাগলের মতন কথা বলিস ! কোনও 
মানুষকে দেখেই বলা যায যে তাব বউ মাবা গেছে ? মনে হল আর মনে হল, তোর এই মনে হওয়া 
নিয়ে আর পারি না। 

এর আগের সব বাপারগুলো কাকতালীয় বলে ধরে নিয়ে দ্বারিকা অনেকটা স্বস্তি বোধ করেছিল । 
কিন্তু এবারে বসস্তমঞ্জরীব ব্যবহার খুব বাড়াবাড়ির পযয়ে চলে যাচ্ছে । যাকে সে প্রেম ও নর্ম 
সহচরী রূপে পেতে চায়, সে জাদুকরীর ভূমিকা নেবে কেন ? জাদুকরীকে নিয়ে কেউ সংসার বাঁধার 
স্বপ্ন দেখে না। 

সে ক্রুদ্ধস্ববে বলল, আমি এখুনি ভরতকে জিজ্ঞেস কবে আসছি । 

বসম্তমঞ্জরী ব্যাকুলভাবে দ্বারিকার হাত চেপে ধরে বলল, না, না, এখন থাক, উনি বিশ্রাম 
করছেন । হয়তো আমার ভুল হয়েছে। 

দ্বারিকা বলল, ভুল হয়েছে না ঠিক হয়েছে এখুনি তার সমাধান হয়ে যাবে । 

দপদপিয়ে সে বেরিযে গেল ঘর থেকে । 

একতলায় ভবতের ঘরেও তাকে পাওয়া গেল না। তাব বিছানা শুন্য । হাঁকাহাঁকির পর একজন 
খিদমতগারের কাছ থেকে জানা গেল যে ভরতকে সে তার লাঠি ও পুটুলি নিয়ে বেবিষে যেতে 
দেখেছে । 

শয্যার ওপব ভরত খুলে রেখে গেছে দ্বারিকার দেওয়া পোশাক । 


৩৮ 


এলাহাবাদ থেকে উদ্দেশ্যহীনভাবে পদব্রজে, জনতার স্রোতের সঙ্গে মিশে তিনদিন পর ভরত 
বিন্ধ্যাচলে পৌছল । এমন এক অদ্ভুত উদাসীনতা তাকে পেয়ে বসেছে যে, তার ক্ষুধা-তৃষ্ণা-নিদ্রা 
বোধেরও সঙ্গতি নেই । সারাদিন হয়তো আহারের কথা মনেই পড়ে না, আবার মধ্য রাতে হঠাৎ সে 
উদরের জ্বালায় জ্বলতে থাকে । 
একটানা পথ চলার পব পা দুটি প্রায় অবশ হয়ে এসেছে, বিদ্ধ্যবাসিনীর মন্দিরের সিঁড়িতে 
অনেকক্ষণ বসে রইল ভরত ৷ শরীর ক্লান্ত, কিন্ত মনের নিবৃত্তি নেই । মন আকাশ থেকে পাতালে 
পরিভ্রমণ করে । আবার এমনও হয়, মানুষ নিজে কী যে চিন্তা করছে, সেটাই সে মনে রাখে না । 
মন্দিবের চত্বরে বহু মানুষের ভিড়, ভরত অলস মনে সে দিকে চেয়ে আছে, বিশেষ কারুকে 
দেখছে না। এক জায়গায় একদল লোক গোল হয়ে ঘিরে বসে একটা গান গাইছে । ভরত সে 
গানের প্রতিও মনোযোগ দেয় নি, তীর্ঘযাত্রীদের সব গান প্রায় একই রকম হয়, সুরেরও বৈচিত্র্য থাকে 
না। হঠাৎ তার খটকা লাগল, এরা কী ভাষায় গাইছে ? 
শ্রী মধুদ্ধিষ ঈশ্বরের কীর্তন মঙ্গল নিরম্তর 
যিটো ভূমিভাগে শুদ্ধরূপে হোয়ে জাত 
তার ধুলি যিটো শিরে ধরে, নিশ্চয়ে জানিবা সিটো নরে 
কৃষ্ণের পরম বল্লভ হোয়ে সাক্ষাত । 
খানিকটা বাংলার মতন শুনতে লাগলেও উচ্চারণ বাঙালিদের মতন নয় । ভরত ওড়িয়া ভাষা 
মোটামুটি শিখে নিয়েছিল, ওড়িয়াদের উচ্চারণও অন্যরকম | বাংলার বিভিন্ন জেলায় বাগ্ভঙ্গি বিভিন্ন, 
ভরতের সঙ্গে প্রেসিডেন্সি কলেজে কিছু সিলেট ও কুমিল্লার ছাত্র ছিল, তারা নিজেদের মধ্যে 


২৭৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কথাবাতরি সময় কিছুই প্রায় বোঝা যেত না। লিখিতভাবে বাংলা, কিন্তু উচারণ শুনে মনে হয় অন্য 
ভাষা । 

ওরা যে ভাষাতেই গান করুক, তাতে ভরতের কিছু আসে যায় না। তবু সে একটা অকারণ 
কৌতূহল বোধ কবল । মন দিয়ে শুনতে লাগল সেই গান । 

একটু পরে ওদের মধ্যে থেকে একজন ব্যক্তি, এই শীতেও খালি গায়ে শুধু একটা নামাবলি 
জড়ানো, তার মুণ্ডিত মস্তকে মস্ত বড শিখা, এসে বসল ভরতের কাছাকাছি । ভরত তার দিকে ফিরে 
জিজ্ঞেস করল, আপনাবা বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন ? 

লোকটি হঠাৎ ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করল । রুদ্র চক্ষে বলল, সবই আপনাদের বাংলা ? কেন, 
মানুষের অন্য কোনও ভাষা নেই ? আমবা আসাম থেকে এসেছি, আমাদের ভাষা অহমিয়া । 

ভরত খানিকটা কুঁকডে গেল । অকারণে তাকে এই ধমক খেতে হল । কার ভাষা বাংলা, কার 
ভাষা অহনিয়া, তা জেনে তার কী দবকার ! 

তারপব তার একটু হাসি পেল । তাব মা ছিলেন আসামের কন্যা । সেই হিসেবে অহমিয়া তো 
ভবতেরও মাতৃভাষা । মা ৷ শুধু একটা শব্দ মাত্র, মায়ের মুখখানা কেমন ছিল, তাও সে জানে না। 
সে কখনও আসামে যায়নি, সে সেখানকার ভাষা শিখবে কী করে ? তবু এই লোকটিকে তার 
আত্মীযেব মতন মনে হল । 

সে বিনীতভাবে লোকটিকে বলল, গানটি শুনতে ভাল লাগছিল । আপনারা অনেক দূর থেকে 
এসেছেন, ফিবতে ফিবতে অনেক দিন লেগে যাবে, তাই না ? 

লোকটি এবাবে একটু নবম হযে বলল, আমরা এক বৎসবের জন্য তীর্থ ভ্রমণে বেরিয়েছি। 
আসছি সেই শিবসাগব থেকে । আসামের মানুষ বেশি দূর যায় না, আমি প্রতি বৎসর 
দশ-বাবোজনেব একটি দল নিযে কাশী-প্রয়াগ-মথুবা-বৃন্দাবন পর্যত্ত ঘুরিয়ে নিয়ে আসি । আমি নিজে 
সতীমাব পীঠস্থান অনেকগুলি ঘুবেছি । বিন্ধ্যাচল বাকি ছিল, এখানে সতীমায়ের বাম পায়ের আঙুল 
পড়েছিল জানেন বোধ কবি ? মহাশযেব নিবাস কোথায় ? 

ভরত একটু ইতস্তত কবে বলল, আমাব বাড়ি পুবী, জগন্নাথধাম । 

লোকটি কপালে দ্' হাত ঠেকিয়ে বলল, ওঃ, সে তো মহাতীর্থ । দু'বার দর্শন করে এসেছি। 
আপনি তা হলে বাঙালি নন, বাংলায় কথা বলছিলেন । 

ভবত বলল, কাজেব জন্য শিখতে হযেছে । 

লোকটি বলল, আমাদেব ইক্ষুলেও বাংলা পড়তে হয । আমাদের স্ত্রীলোকেরা মেখলা ছেড়ে শাড়ি 
পবা শুক কবেছে । ছোকবাবা বাঙালিদেব কাষদায় চুলে টেবি কাটে । এ সব আমার দু'চক্ষের বিষ । 

ভবত কোনও বিতর্কে জডাতে চায় না। সে লোকটির মুখের দিকে চেয়ে থেকে বলল, আমার 
খুব আসামে যেতে ইচ্ছে কবে । একবার অন্তত সেই দেশটা দেখতে চাই । 

লোকটি উৎসাহিত হযে বলল, এ আব এমন কী কথা, আমাদেব সঙ্গেই যেতে পারেন । আমার 
নাম লক্ষ্মীনাথ ফুকন, শিবসাগরে ছড়িদাব হিসেবে আমাকে সকলে এক ডাকে চেনে । কোনও 
অসুবিধে হবে না । ওখানে আমাব বাডিতে থাকবেন । রাহা খরচ দিতে পারবেন তো ? 

ভবত মাথা ঝুঁকিযে সম্মতি জানাল । 

লোকটি বুয়া থেকে একটা কাঁচা সুপুবি বাব কবে এগিযে দিয়ে বলল, এই নিন, গুয়া খান । 

এটা বন্ধুত্রেব চিহ্ন । সবলভাবে ভবত সেটা মুখে পুরে দিল । 

বংসরখানেক ধরে ভবত স্রোতের শ্যাওলাব মতন ভেসে বেড়াচ্ছে । তার জীবন এখন সম্পূর্ণ 
উদ্দোশ্যহীন । কোনও জাযগাতেই সে দু' একদিনের বেশি থাকে না। এক জায়গা ছেড়ে অন্য 
কোথায় যাবে, তাও সে ভাবে না আগে থেকে । অথচ সে সন্ন্যাসী হয়নি, নাস্তিকও হয়নি । 

মহিলামণির কঠিন অসুখেব সময সে বিভিন্ন দেবালয়ে গিয়ে ধ্না দিয়েছে, সমস্ত আচার-অনুষ্ঠান 
মেনে সে পুজা দিয়েছে শুদ্ধ ভাবে, একান্ত মনে । সাধক পুরুষদের কাছে কৃপা ভিক্ষা করেছে। 
মহিলামণি তবু বাঁচল না, তার সংসার ভেঙে তছনছ হয়ে গেল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


২৭৭ 


ছাত্র বয়সে সে দেব-দ্বিজে অবিশ্বাসী হয়ে উঠেছিল, নিরাকার পরমেশ্বরের প্রতিও ভক্তি ছিল না। 
মহিলামণিকে বিবাহের সময় সে কটকে কবি রবীন্দ্রবাবুর অনুপ্রেরণায় ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেয়। 
মহিলামণির যখন জীবন-সংশয় হয় তখন যে-কোনও বিশ্বাসের মূল্যে সে তাকে বাঁচাতে চেয়েছিল । 
নিরাকার ব্রন্দের কাছে কিছু প্রার্থনা করা সহজ নয়, চোখ বুঁজে যার কোনও রূপ কল্পনা করা যায় না, 
তাঁব কাছে কি কিছু চাওয়া যায় ? বরং হিন্দু দেব-দেবীদের মুর্তিগুলির রূপ মানুষেরই মতন, মানুষের 
দুঃখে তাঁদের প্রাণ কাঁদতে পারে । ভরত তাই জগন্নাথদেব, শিব, দুগাঁ, কালী, কোনও দেবতাকেই 
ডাকতে বাকি রাখেনি । যে যা বলেছে, তাগা-তাবিজ, জড়ি বুটি, চরণামৃত সব মেনেছে । তবু 
মহিলামণিকে বাখা গেল না। 

এর ফলে ভরত যদি আবার কঠোর নাস্তিক ও অবিশ্বাসী হয়ে উঠত, ঠাকুর-দেবতাদের গালমন্দ 
করত, তা হলে তা খুব অস্বাভাবিক মনে হত না । ক্রোধ-অভিমান-ব্যর্থতার হাহাকারে সে ধর্ম-বিমুখও 
হতে পাবত | মহিলামণিব শেষ শয্যায় সে তার হাত ধরে বসেছিল শিয়রের কাছে, বারবার বলছিল 
যেতে দেব না, তোমাকে চলে যেতে দেব না। মানুষের পক্ষে যতদূর সম্ভব চেষ্টা করে সে তার 
স্ত্রীকে ধরে রাখতে চেয়েছিল, তবু আকাশের দেবতারা তাকে কেড়ে নিলেন । ঈশ্বরের এ কী লীলা, 
কে জানে ! 

মহিলামণি শেষ নিশ্বাস ফেলার পর ভরত হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়েছিল । সে ক্রোধে জ্বলে 
ওঠেনি, শোকে ভেঙে পড়েনি । অদ্ভুত এক অবসাদে ভরে গিয়েছিল তার মন। সে নিজের 
ভাগ্যকেই দায়ি করেছিল । এ জীবনে সে সুখ পাবে না, এটাই তার নিয়তি । মৃত্যু বারবার তার 
সামনে এসে দাঁড়ায় । কিন্তু মৃত্যুর দেবতা কেন চূড়ান্ত ভাবে তাকে টেনে নিচ্ছেন না ? মহিলামণির 
তো কোনও দোষ ছিল না। 

সংসারের পাট চুকিয়ে, জিনিসপত্র সব বেচে দিয়ে, সন্তানকে শ্বশুরালয়ে রেখে ভরত এখন যে 
ভ্রাম্যমাণ, তাব গতিপথের কোনও আপাতত ছক নেই, তবু নিজের অজ্ঞাতেই যেন সে 
তীর্থস্থানগুলিতেই ঘুরছে । প্রতিটি মন্দিরের বিগ্রহ সে দর্শন করে, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে, এখন 
আর তার কিছু চাইবার নেই, শুধু যেন জানতে চায় কেন এমন হল ? সে যখনই এক বুক আশা নিয়ে 
একটা সুস্থিব জীবন পেতে চায়, তখনই সব কিছু তছনছ হয়ে যায় কেন ? 

খুব বেশিক্ষণ কোনও মন্দিরের বিগ্রহের দিরে চেয়ে বসে থাকলে একটা ভয়ের ব্যাপার হয় । 
ভরত মন্ত্র তন্ত্র জানে না, গানের গলাও নেই তার, কিন্তু সে ফিসফিস করে বলতে থাকে, পাখিসব 
করে রব রাতি পোহাইল, পাখিসব করে রব রাতি পোহাইল.... ক্রমে খুব দ্রুত ভাবে মাথা নেড়ে নেড়ে 
বলে, পাখি সব, পাখি সব, পাখি সব.... । যেন তার বুক পর্যন্ত মাটির মধ্যে গাঁথা, শুধু মুণ্ডুটা বেরিয়ে 
আছে, সে প্রাণপণে চেতনা বজায় রাখছে । আশে-পাশের লোকজন সভয়ে তার দিকে তাকায় । 
তখন কেউ না কেউ তাকে একটা ঠেলা মারলে সে হঠাৎ সজাগ হয়, শীতের মধ্যেও ঘামে ভরে যায় 
তার মুখমণ্ডল, সে এক লাফ দিয়ে উঠে দৌড়ে চলে যায়, দৌড়াতে দৌড়াতে ভাবে, আমি কি উন্মাদ 
হয়ে যাচ্ছি?” না, না, আমি উন্মাদ-দশা চাই না, আমি ভরত সিংহ, আমি লেখাপড়া শিখেছি, 
ইংরেজি-অঙ্ক-লজিক জানি... 

এই সব দিনে ভরত কাছাকাছি কোনও নদীতে অনেকক্ষণ ধরে স্নান করে, পেট ভরে নানান রকম 
মুখরোচক দ্রব্য খায়, কোনও সরাইখানায় ঘর ভাড়া নিয়ে অনেকক্ষণ ধরে ঘুমোয় । তারপর সুস্থ বোধ 
করে। 

লক্ষ্মীনাথ ফুকনের নেতৃত্বে সে আসামের দলটিতে ভিড়ে গেল । লক্ষ্মীনাথ ও ভৃগু নামে একটি 
অল্পবয়েসী যুবক ছাড়া এ দলের আর সকলেই প্রৌঢ়ত্ব পার করে দিয়েছে । এরা রেলগাড়িতে চড়ে 
না, গরুর গাড়ি বা এক্কা ভাড়া করে না। দিনের পর দিন হাঁটে । পায়ে হেঁটে তীর্থস্থানগুলি দর্শন 
করলে নাকি বেশি পুণ্য হয় । 

এদের সঙ্গে যোগ দিয়ে ভরতের বেশ ভালই লাগছে । এই তো এখন তার জীবনে একটা উদ্দেশ্য 
পাওয়া গেল। সে তার মাতৃভূমি দর্শন করতে চায়, সই পথেই চলেছে, হয়তো আসামের 


২৭৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মানুষজনের সঙ্গে সে একাত্মতা বোধ কববে ৷ শুধু একটা ব্যাপার সে ঠিক মেনে নিতে পারছে না । 
ফেরার পথে এরা কলকাতা শহরে দিন সাতেক থেকে বিশ্রাম নেবে । সেখানে কিছু কিছু কেনাকাটিও 
আছে । কলকাতার নাম শুনলেই ভরতের কেমন যেন বিরাগ জন্মে যায় । যেন সে কারুর কাছে 
শপথ করেছে, কলকাতা শহরে সে ইহজীবনে আর কখনও পা দেবে না। সত্যি সত্যি এমন শপথে 
সে বদ্ধ নয কারুর কাছে, তবু তার মনে হয় । 

ভৃগু নামে চবিবশ-পঁচিশ বছরের ছেলেটি বেশ দুরস্ত প্রকৃতির । বোঝাই যায়, তাকে জোর করে 
এই দলের সঙ্গে আনা হযেছে । তার প্রতি লক্ষ্মীনাথের ব্যবহার পালিত পুত্রের মতন, লক্ষ্মীনাথ 
একটুক্ষণেব জনাও তাকে নজর-ছাড়া করতে চায় না। কিন্তু শুধু বুড়ো-বুড়িদের সঙ্গ সর্বক্ষণ তার 
ভাল লাগবে কেন ? মাঝে মধ্যেই সে ছিটকে কোথাও চলে যায়। তীর্থস্থান পূজো-অচনায় পুণ্য 
অর্জনের বদলে সে যুবতী তীর্ঘযাত্রিণী দেখলে তাদের কাছাকাছি ঘুরঘুর করে । তীর্থক্ষেত্রে রমণীরা 
আবু রক্ষা করে না। উত্তব ভারতের রমণীদের স্বাস্থ্য মজবুত হয়, অনেকেই আসে সন্তানকামনায়, 
এক একটা মন্দিরের সামনে তারা উপুড় হয়ে শুয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা । রূপমুগ্ধ যুবার মতন ভৃগু 
সেই স্থান থেকে নড়তে চায় না, কখনও সে গিয়ে বসে থাকে স্নানের ঘাটে । যাত্রা শুরু করার সময় 
অন্য কেউ ডাকতে গেলেও সে আসে না, শেষ পর্যন্ত লক্ষ্মীনাথ গিয়ে তাকে হিড়হিড় করে টেনে 
আনে । 

চনাবে ভৃগু একটু বাডাবাডি কবে ফেলল । একজন রমণীকে অনেকক্ষণ একা একা দেখে সে 
ধারণা করে নিয়েছিল, ওব সঙ্গে বুঝি কোনও পুরুষ সঙ্গী নেই। ভৃগুর চেহারাটি রমণী-মোহন, সে 
দৃষ্টি তরল করে বেশ মিটিমিটি হাসি দিতে পারে | অনেক স্ত্রীলোকই তার দিকে মুগ্ধ হয়ে তাকায়, দৃষ্টি 
ফেরাতে চায় না। তীর্থস্থানগুলিতে নারী-হরণ বা ব্যাভিচার এমন কিছুই অস্বাভাবিক ব্যাপার নয় । 
আনেক বাঁজা রমণী দেবতাব আশীবার্দের বদলে পরপুরুষ দ্বারা স্পর্শিত হয়ে সম্তানবতী অবস্থায় ঘরে 
ফেবে। ভৃগু অত্যুৎসাহী হয়ে সেই রাজস্থানী রমণীটিকে নিভৃতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হঠাৎ 
যমদুতের মতন যেন মাটি ফুঁড়ে এক পুরুষের উদয় হল । সে ওই রমণীটির স্বামী । 

দৌড়ে আত্মরক্ষা কবতে গিয়েও ভৃগু পার পেল না। সেই লোকটি তাকে ধরে মাটিতে ফেলে 
দিয়ে কিল ও লাথি মারতে লাগল অনবরত । ভৃগু বাবা রে মা রে বলে চিৎকার করছে, প্রতিরোধের 
চেষ্টা নেই বিন্দুমাত্র । একজন স্বামী তার অধিকার প্রয়োগ করছে মারের সঙ্গে সঙ্গে বীভৎস সব 
গালাগালি উচ্চারণ করে, অন্য কেউ তাকে বাধা দিতে যাচ্ছে না, যাবেই বা কেন ! 

আসামেব অধিকাংশ মানুষই শান্তিপ্রিয় হয়, লড়াই-হাঙ্গামার মতন স্থূল ব্যাপারে জড়াতে চায় না। 
এই দলটির সঙ্গে কোনও অস্ত্র নেই, এমনকী একটা লাঠি পর্যন্ত নেই। পথে কোনও দস্যু-তক্ষরের 
দ্বারা আক্রান্ত হলে প্রতিরোধ করার কোনও ব্যবস্থা রাখেনি, অর্থ-বস্ত্রঅলঙ্কার সবই লুষ্ঠনকারীদের 
হাতে তুলে দিতে হবে । বাহুবলের বদলে ভক্তিই যাদের সম্বল, তাদেরও একটি অস্ত্র থাকে, তার নাম 
কান্না । 

ভগুর ওই দশা দেখে পুরো দলটি এক সঙ্গে কান্না জুড়ে দিল । তাও দূরে বসে ৷ যেন সমবেত 
মডাকান্না । একমাত্র লক্ষ্মীনাথ সেই রাওপুতের কাছে গিয়ে কাকুতি মিনতি জানাতে লাগল আকুলি 
বিকুলি ভাবে কেঁদে কেদে, সেও দু'চারটি চড়-চাপড় খেল । 

ভরত বসে আছে খানিক দূরে মন্দিরের চাতালে । সে দেখছে দৃশ্যটি, কিন্তু তার কোনও 
প্রতিক্রিয়াই হচ্ছে না । ভৃগুর নারী-ঘটিত দুর্বলতা সে আগে লক্ষ করেছে দু একবার । এবারে সে 
ধরা পড়ে গেছে, ক্রুদ্ধ স্বামীটি শাস্তি দিচ্ছে তাকে, স্ত্রটি দাঁড়িয়ে আছে একটি স্তম্ভের আড়ালে, গলা 
পর্যন্ত অবগুঠিতা, তবে অর্ধেক বক্রভাবে দাঁড়াবার ভঙ্গিতে বোঝা যায়, সূক্ষ্ম ব্রস্ত্রের মধ্য দিয়ে সে 
দেখছে সব কিছু । হয়তো ভৃগুকে সে কিছুটা প্রশ্রয় দিয়ে কাছে টেনেছিল, এখন তার স্বামীর 
বীরত্বও উপভোগ করছে । 

বেশ কিছু লোক জড়ো হয়ে উৎসাহ দিচ্ছে স্বামীটিকে । মুখে মুখে ঘটনাটি প্রচারিত হয়ে, 
সকলেই বিচারক সেজে যেন ভৃগুকে চরম দণ্ডাজ্ঞা দিয়েছে, পূজা প্রার্থনা বা তীর্থের অন্য আকর্ষণের 


২৭৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চেয়ে এই রিরংসা ও হিংসাব ঘটনাটিই এখন প্রধান আকর্ষণ । 

ভগুর আর্তনাদ শুনতে পাচ্ছে ভরত, তবু সে একটুও বিচলিত বোধ করছে না। প্রায় সময়ই তার 
মন এমন অসাড হয়ে থাকে, যে বাইরের কোনও ঘটনার প্রতিক্রিয়াই হয় না তার । আবার কখনও 
কখনও হঠাৎ সে সমসাময়িক বাস্তবতার মধ্যে ফিরে আসে । 

বাজপুতটি এখন ভৃগুর গলা টিপে ধরেছে, অন্যরা তাকে এমনই উৎসাহ জোগাচ্ছে যে শেষ পর্যন্ত 
সে বুঝি ভৃগুকে খুনই করে ফেলবে । স্বামীর অধিকার প্রতিষ্ঠার জন্য একটা খুন কিছুই না । 

এই সময় ভরত নিজেকেই প্রশ্ন করল, একজন লোক আর একজনকে মেরে ফেলছে, আমি কেন 
চুপ কবে বসে আছি? 

নিজেই উত্তর দিল, একজন আর একজনকে শাস্তি দিচ্ছে, এর মধ্যে তুমি মাথা গলাতে যাবে 
কেন £ 

_ লঘু পাপে গুরু দণ্ড হয়ে যাচ্ছে নাকি ? ছোকরাটি একটু রসস্থ হয়ে পড়েছিল, তার জন্য তাকে 
প্রাণ দিতে হবে ? 

-_-তোমাকে বিচারক সাজতে কে বলেছে ? স্ত্রীলোক-ঘটিত ব্যাপার, এর মীমাংসা শুধু যুক্তি-তর্ক 
দিয়ে হয় না। 

_-তবু একটা প্রাণ, মানুষের প্রাণ বিপন্ন দেখেও আমি সাড়া দেব না ? 

_তুমি একা কী কববে ? দেখছ না, কতগুলো লোক ওকে শাস্তি দেবার পক্ষে ? তুমি নিজের 
মনে বেশ তো বসেছিলে, ও সব তুচ্ছ ব্যাপারে জড়াতে যাবে কেন? 

__কখনও কখনও কি মানুষকে একাও দাঁড়াতে হয় না ? 

ভরতের কাছে সবসময় একটি পাকা বাঁশের লাঠি থাকে । একবার একটি জঙ্গলের মধ্যে দিযে 
আসার পথে একটি নেকড়ে বাঘের পাল্লায় পড়েছিল, সেবার এই লাঠিই তাকে রক্ষা করেছে। 
ভরতের সুগঠিত দীর্ঘ শরীর, মুখমণ্ডল দাড়ি গোঁফে ঢাকা, তাকে ভ্রাম্যমাণ সাধুর মতনই দেখায় । 

ভরত দ্রুত পদে সেই ভিড ঠেলে গিয়ে লাঠিটা তুলে দৃঢ় কণ্ঠে বলল, ওকে ছেড়ে দাও । 

রাজপুত প্রথমটায় অগ্রাহ্য করলে ভরত তার লাঠির অগ্রভাগ লোকটির কপালে ঠেকিয়ে আদেশের 
সুবে বলল, উঠে দাঁড়াও ! 

রাজপুতটি তৃগুকে ছেড়ে উঠল বটে, রক্ত চক্ষে তাকাল ভরতের দিকে | একবার সে নিজের 
কোমরে হাত দিল, যেন সে তলোয়ার খুঁজছে । একালের রাজপুতরা তরবারির শক্তি থেকে 
একেবারে বঞ্চিত হলেও মাঝে মাঝে পূর্ব গৌরবের স্মৃতি চাগিয়ে ওঠে । 

দর্শকরা এই আকস্মিক বিঘ্ন একেবারেই পছন্দ করল না। বেশ রঙ্গ জমেছিল, এর মধ্যেই শেষ 
হতে দেওয়া যায় না। তারা মনে করল, ভরত বুঝি পূর্ব বৃত্তাস্তটি জানে না, তাই সমস্বরে বলতে 
লাগল, মহারাজ ওই বদমাশটা কী করেছে জানেন, এক সতী সাধবী কুল রমণীর... । এই রকম সময়ে 
অনেকেরই গুপ্ত লালসা প্রকাশিত হয়ে পড়ে, রসালো ভাষায় তা উপভোগ করে । ভৃগু ওই রমণীকে 
যতটুকু স্পর্শ করেছে তার চেয়ে অনেক বেশি ভাবে দর্শকরা অনেকে দৃষ্টি দিয়ে তাকে চাটছে। 

ভরত অন্যদের কথায় কর্ণপাত করল না, লাঠি উচিয়ে এক দৃষ্টিতে সেই রাজপুতের দিকে চেয়ে 
রইল । 

দর্শকদের মধ্য থেকে একজন একটা লাঠি ছুঁড়ে দিল রাজপুতটির দিকে | সে লাঠিটি লুফে নিয়ে 
পিছিয়ে গেল কয়েক পা, কোমরের কি দৃঢ় করতে লাগল । 

জনতা হর্ষধ্বনি দিয়ে উঠল | এবার অন্যরকম মজা হবে । এক সাধুর সঙ্গে একজন স্ত্রীর ইজ্জত 
রক্ষাকারী স্বামীর লড়াই । কে জেতে, কে হারে | ' 

ভরত অবশ্য এরকম নাটকে অংশগ্রহণ করতে চায় না। ভূগু হ্যাঁচোর প্যাঁচোর করে খানিকটা দূরে 
সরে গেছে। লাঠি নামিয়ে ভরত দু'হাত জোড় করে স্বামীটিকে শান্ত, ধীর কণ্ঠে বলল, যথেষ্ট শাস্তি 
দিয়েছেন, এবার ওকে ক্ষমা করে দিন । আমি আপনার সঙ্গে লড়াই করতে আসিনি, ক্ষমা চাইতে 
এসেছি । আমিও ওর হয়ে ক্ষমা চাইছি। ওর যা শাস্তি প্রাপ্য ছিল, তার চেয়ে অনেক বেশি 


২৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পেয়েছে। 

জনতার অধিকাংশ মানুষই রক্তলোলুপ, তারা এমন সমাধান চায় না । তারা রাজপুতটিকে আরও 
প্ররোচনা দিতে লাগল । সে লোকটিও ভাবল, শাস্তির প্রস্তাব মেনে নেওয়া মানে কাপুরুষতা । 
রাজপুত জাতির এঁতিহ্য ও সম্মান রক্ষার দায়িত্ব এখন তার ওপর । 

একটা কুৎসিত গালাগালি উচ্চারণ করে সে ভরতের মস্তকটি বিদীর্ণ করার জন্য লাঠি চালাল 
প্রচণ্ড জোরে | ভরতও যথাসময়ে ক্ষিপ্র ভাবে নিজের লাঠি তুলে তাকে আটকাল । পরমুহুর্তেই সে 
নিজের লাঠি ফেলে দিযে লোকটিকে দৃঢ় আলিঙ্গনে বেঁধে ফেলল, সেই অবস্থায় তাকে ঠেলতে 
করতে চাই না । আমি সকলের সামনে আবার ক্ষমা চাইব । ওই ছেলেটি তোমার পত্নীর পা ছুঁয়ে মা 
বলে ডাকবে, তাতেই তোমার সম্মান রক্ষা হবে । আমরা কেউ কারুর শত্রু নই। 

এই ঘটনার পর ভরত আবাব আত্মসমীক্ষা শুরু করল । 

এক বছর ধরে তাব মন বিকল হয়েছিল, বিশেষ কোনও ভাল লাগা, মন্দ লাগা ছিল না। নারী 
জাতির সংস্পর্শ সে সন্তর্পণে এডিয়ে যেত । নারীরা তার জীবনে শুধু বিড়ম্বনাই ডেকে আনে, তারাও 
বিডম্বিত হয । সংসার সম্পর্কেও তার মোহ ভেঙে গেছে। ভবিষ্যৎ সম্পর্কে কোনও পরিকল্পনার 
ছায়ামাত্র নেই । কোনও মানুষের সঙ্গেই সে নৈকট্য বোধ কবে না, অন্য কারুর আনন্দ-দুঃখে তার 
কিছু যায় আসে না। সমাজেব সঙ্গে সে সম্পর্ক-শুন্য । তা হলে ভগু-রাজপুত ঘটনার সঙ্গে সে 
নিজেকে জড়াতে গেল কেন ? ওদিককার গোলযোগ শুনে সে অন্যদিকে উঠে চলে যেতে পারত । 
ভিডেব মধ্যে প্রবেশ কবাব মুহুর্তেও সে ঘুণাক্ষরে ভাবেনি যে সে ওই লোকটির সঙ্গে লাঠি খেলায় 
প্রবৃত্ত হবে । তা হলে নিজেকে সে সমাজ-ছাডা মনে করলেও সমাজ তাকে ছাড়বে না ? অবচেতনে 
সমাজ আষ্টেপৃষ্টে জড়িযে থাকে £ প্রকৃত সন্্যাসীরাই সংসারত্যাগী হয়, সে ভেক ধরেছে মাত্র, সন্ন্যাসী 
হতে পাবেনি। তার কোনও উচ্চাকাঙুক্ষা নেই । তবু কি মনের মধ্যে প্রতিদ্বন্দিতার ভাব সুপ্ত 
আছে ? নিজেব ক্ষমতাব ওপব বিশ্বাস না থাকলে কি সে একটি অচেনা লোকের সামনে লাঠি তুলে 
দাঁডাতে পাবত ? কিন্তু ক্ষমতাব প্রকাশ তো সে চায না। এই পৃথিবীর কাছে তার কোনও প্রত্যাশা 
নেহ | 

আসামের দলটিব মধ্যে ভবতের খাতিব এত বেডে গেল যে তাতেও সে বিব্রত বোধ করতে 
লাগল । তাকে বেশি বেশি খাবার দেওয়া হয়, তার শয়নের জন্য বেছে নেওয়া হয় সবচেয়ে ভাল 
স্থানটি । ভবত প্রথম আপত্তি কবলেও ওবা শোনে না। ভৃগু এখন তার পদসেবাকারী হয়ে 
পড়েছে । আব কোনও শ্ত্রীলোকেব দিকে সে ভুলেও চায় না। সব সময় ছায়ার মতন ভরতের পাশে 
পাশে থাকে ৷ লক্ষ্মীনাথ বাববার ঘোষণা কবেছে, শিবসাগরে পৌঁছে সে ভরতকে তিন বিঘে জমি 
দেবে, তাকে আর ছাডবে না। 

বাবাণসী পৌঁছবাব ঠিক আগের বাতে ভবত ওদের সঙ্গ পরিত্যাগ করে চুপি চুপি সরে পড়ল । 
একে তো ওদের অত আদিখোতা তার সহ্য হচ্ছিল না, তা ছাড়া সে চিন্তা করে দেখল, কেন সে 
আসামে যাবে ? মাতৃভূমি না ছাই । মাকে যে চেনে না, তার আবার মাতৃভূমি থাকে নাকি ? সারা 
হিন্দুস্থানের সব জায়গাই তার কাছে সমান । 

ভবত আবার চলতে লাগল বিপরীত দিকে । তাব কাছে যা অর্থ আছে, তাতে বৎসর দুয়েকের 
খরচ চলে যেতে পারে, তারপর যা হয় দেখা যাবে । কলকাতায় সে যাবে না, পুরী-কটকের দিকেও 
সে যেতে চায় না, ওই সব জায়গা থেকে যত দূরে যাওয়া যায় । তাই সে যাবে । 

একদিন তার দ্বারিকার কথা মনে পড়ল ৷ দ্বারিকা তার ঘনিষ্ঠ বন্ধু ছিল এক সময়, প্রয়াগে 
দ্বারিকাকে দেখে সে খুশি হতে পারল না কেন? কেমন যেন জড়ের মতন হয়ে গিয়েছিল সে, 
কিছুতেই মন খুলতে পারেনি । ছ্বারিকা নয়, বসন্তমঞ্জরীকে দেখেই কি তার অমন হয়েছিল ? 
অনেককাল আগে, মাত্র একদিন কিছুক্ষণের জন্য সে বসন্তমঞ্জরীকে দেখছিল, তবু মুখখানি স্পষ্ট মনে 
আছে। এই মুখটি মনে পড়লেই কেমন যেন গা ছমছম করে । দ্বারিকা মেয়েটিকে বিবাহ করে স্ত্রীর 


২৮১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সম্মান দিয়েছে, এটা একটা অসাধারণ ঘটনা । সাহস আছে দ্বারিকার । ওরা সুখী । হ্যাঁ, ওরা সুখী 
হোক, সেই জন্যই ভরতের সরে আসাটা ঠিক হয়েছে । কোনও সুখী পরিবারের সংস্পর্শে তার থাকা 
উচিত নয়, তাতে ওদেরই অশান্তি হতে পারে । সাংসারিক সুখ আর ভরত, এ যেন পরস্পরের 
বিপরীত । 

একটা বড় রকমের হোঁচট খাওয়ার পর বুড়ো আঙুলে একটা ক্ষত হয়ে গেছে ভরতের । হাঁটতে 
কষ্ট হয়। সে রেলে চেপে ঘুরতে লাগল । পাহাড়ের দিকে গেল না, ট্রেন বদল করতে করতে সে 
এগোতে লাগল পশ্চিম ভারতের দিকে । সহ্যাত্রীদের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যে ভাষা 
বদলাচ্ছে । সে অবশ্য কারুর সঙ্গে মেশে না, পাশে-বসা যাত্রীটির সঙ্গেও বাক্যালাপ করে না। 
নীরবতাই যেন তার ধ্যান। সে নিজের মনের গভীর গহনে প্রবেশ করতে চায় । সেখানে যেন 
একটা অন্ধকার, দীর্ঘ সুড়ঙ্গ । ভরত সে সুড়ঙ্গ থেকে মুক্তি পাবার জন্য ব্যাকুল নয়, সে অদৃশ্য 
দেয়ালে মুষ্ঠ্যাঘাত করে জানতে চায়, আমি কী চাই, আমি কী চাই? 

শুধু একটি চাওয়ার কথা ভরত নিশ্চিত জানে । তার মৃত্যুবাসনা নেই, আত্মহত্যা করতে কখনও 
ইচ্ছে করে না। সে বেঁচে থাকতেই চায় । কিন্তু কীসের জন্য বাঁচা ? 

পায়ের ক্ষতটির যন্ত্রণা ক্রমশই বাড়ছে । ভরত যখন পুরী শহরে একটি ব্যাঙ্কের শাখা-পরিচালক 
ছিল, সাহেবি-পোশাক পরিধান করত, তখন এরকম কিছু হলে কোনও চিকিৎসকের শরণাপন্ন হত 
অবশ্যই । এখন ভরতের জীর্ণ বেশবাস, চিকিৎসকের কথা তার মনেই পড়ে না। ব্যথা যখন খুব 
বাড়ে, তখন সে সেই পা মুখের কাছে এনে ফুঁ দেয় । 

ঘুরতে ঘুরতে নাগপুর রেল স্টেশনে নেমে সে অনুভব করল, এবার একটু বিশ্রাম দরকার । 

টাঙ্গাওয়ালাদের কাছে জেনে, একটি টাঙ্গা ভাড়া করে সে চলে এল সীতাবলদিতে একটি 
ধর্মশালায় । দৈনিক আট আনা ভাড়ায় এখানে রাত্রিবাস করা যায় । পৃথক ঘর নয়, বড় বড় এক 
একটি কক্ষ, তাতে আট-দশজনের শয্যা পাতা যায় । একখানা হোগলার চাটাই, একটি বালিশ ও 
একটি কম্বলের জন্য আরও চারআনা অতিরিক্ত ভাড়া লাগে । ভরত এক কোণের দেয়াল ঘেঁষা স্থান 
পেয়ে বেশ খুশি হল । সন্ধে হতে না হতেই সেই শয্যায় শুয়ে সে নিদ্রাভিভূত হয়ে রইল একটানা 
কুড়ি ঘণ্টা । 

জেগে ওঠার পর সে দেখল, তার পা বেশ ফুলে গেছে, হাঁটার ক্ষমতাই যেন আর নেই । শরীরে 
জ্বর জ্বর ভাব । কিন্তু এতখানি খুমোবার পর তার মন বেশ প্রফুল্ল হয়েছে, ক্ষুধাও বোধ করছে । উঠে 
বসে সে পায়ের ক্ষততে ফুঁ দিল কিছুক্ষণ । 

তার পাশের শয্যায় একটি বেশ হৃষ্টপুষ্ট যুবক শুয়ে আছে, তারও অঙ্গে গেরুয়া এবং মুখময় দাড়ি 
গোঁফ, সে কৌতুহলী হয়ে ভরতের ফুঁ দেওয়া দেখতে দেখতে কী যেন জিজ্ঞেস করল । তার ভাষা 
হিন্দি নয়, অন্য কিছু, ভরতের কানে দুবেধ্যি শোনাল । ভরত এমনিতেই কারুর সঙ্গে হৃদ্যতা করতে 
চায় না, এই লোকটির প্রশ্নের উত্তরও সে দিতে পারবে না, সে শুধু মাথা নাড়ল দুদিকে । 

কিছু পরে, ক্ষুধার তাড়নায় সে উঠে দাঁড়াল । ধরমশালা তো সরাইখানা বা হোটেল নয় যে 
চাইলে খাবার পাওয়া যাবে । তাকে যেতেই হবে বাইরে । এক পায়ে লাফিয়ে লাফিয়ে দোতলার 
সিঁড়ি দিয়ে সে নেমে এল নীচে । সৌভাগ্যবশত তাকে বেশিদূর যেতে হল না, পাশেই একটি 
দোকানে ডালপুরি ভাজা হচ্ছে। 

নাগপুর বেশ বড় শহর, এই দ্বিপ্রহরে রাজপথে লোকজন, গাড়ি-ঘোড়ার বেশ ব্যস্ততা রয়েছে। 
এক ধরনের একাগাড়ি দেখা গেল, যা ঘোড়ার বদলে উট দিয়ে টানানো হচ্ছে । হাতির পিঠেও যাচ্ছে 
কেউ কেউ । কাছাকাছি দোকান-পাট অনেক, একটি ডাক্তারখানার ইংরেজি সাইনবোর্ডও ভরতের 
চোখে পড়ল । পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালপুরি ও লাড্ডু খেতে খেতে ভরত ভাবল, পায়ের এই 
ক্ষতের জন্য চিকিৎসকের কাছে যেতেই হবে ? না গেলে কী হয়? 

ক্ষতটা আরও বাড়বে, আঙুলটা খসে পড়বে ? কিংবা চিরতরে একটা পা পঙ্গু হয়ে যাবে ? তাতেই 
বা কী এমন ক্ষতি ? পৃথিবীতে কত পঙ্গু মানুষ আছে, তারাও দিব্যি বেঁচে থাকে, ভরতকে যে দুটি 


২৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পা-ই অক্ষত রাখতে হবে, তার কী মানে আছে ? ব্যথা হচ্ছে খুবই, তবে ব্যথাও যেন একটা নেশা, 
ভরত সেটা উপভোগও করছে খানিকটা । পুরোপুরি সুস্থতা নিয়ে সে কী করবে ? সুস্থ মানুষের 
অনেক রকমের ব্যস্ততা থাকে, তার তো কিছুই নেই । 

আবার সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে উঠে এল | এবারেও পাশের শয্যার যুবকটি কিছু জিজ্ঞেস 
করল তাকে, ভরত ভাষা বুঝতে পারল না, মাথা নাড়ল দু’ দিকে । 

ভরত একটা সিকি দিয়ে ডালপুরি আর লাড্ডু কিনেছিল । অনেক কিনেছে, সবটা সে শেষ করতে 
পারেনি । নিয়ে এসেছে শালপাতায় মুড়ে । কী ভেবে সে শালপাতার ঠোঙাটি এগিয়ে দিল যুবকটির 
দিকে । যুবকটি লুব্ধ ভাবে সেটি নিয়ে সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিল। তারপর সে গায়ের কাপড় 
নার রিগ সিইসির যান রানির ররর 
পয়সা নেই। 

একজন মানুষের সঙ্গে খাদ্য ভাগাভাগিতে ভরতের কোনও আপত্তি নেই, কথাবার্তা বলতে না 
হলেই সে খুশি । এই যুবকটির ভাষা মারাঠি, ভরত তা একবর্ণ বুঝছে না । নাগপুর যদিও সেন্ট্রাল 
প্রভিন্সের অন্তর্গত, কিন্তু এখানে মারাঠি অধিবাসীর সংখ্যা অনেক । কিছুকাল আগেও এ অঞ্চল 
ভোঁসলেদের অধিকারে ছিল । 

ভরত জানে না, সম্প্রতি এই এলাকায় হুলুস্থুলু চলছে । অল্পবয়েসী যুবকেরা সব সন্ত্স্ত, তারা শহর 
ছেড়ে পালাচ্ছে গ্রামে, লুকিয়ে থাকছে বনে জঙ্গলে । পুলিশের অত্যাচারে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত, 
বিশেষ করে মারাঠিদের মহল্লাগুলিতে পুলিশবাহিনী যখন তখন হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে, তছনছ 
করে দিচ্ছে বাড়িঘর । 

প্লেগ কমিশনের প্রধান ব্যান্ড এবং আয়ার্ট নামে দুজন বিশিষ্ট ইংরেজ রাজপুরুষের হত্যাকারীরা 
এখনও ধরা পড়েনি | পুণার কয়েকটি মারাঠি যুবকই যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মোটামুটি জানা 
গেলেও তাদের গতিবিধির সন্ধান পাওয়া যাচ্ছে না কোথাও ৷ চতুর্দিকে অসম্ভব রকমের গুজবের 
অন্ত নেই । দামোদর, বালকৃষ্ণ আর বাসুদেও এই তিন ভাই এবং তাদের দুই বন্ধু রানাডে আর সাঠে 
যেন অদৃশ্য হয়ে গেছে । কোনওদিন শোনা যায়, দামোদর আর বালকৃষ্ণকে দেখা গেছে কোলাপুরে, 
আবার সেদিনই নাকি তারা ওরঙ্গাবাদে পুলিশের চোখে ধুলো দিয়ে পলায়ন করেছে । 

ইংরেজ সরকারের মানসম্মান বিপন্ন, এই হঠকারী যুবকদের চরম শাস্তি দিতে না পারলে এ দেশের 
মানুষের কাছে রাজশক্তির দুর্বলতা প্রকট হয়ে পড়বে । অস্ত্রআইন কঠোরভাবে প্রযুক্ত, তবু কোথা 
থেকে ওই যুবকেরা রিভলবার সংগ্রহ করল ? ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তোলার সাহসই বা তারা 
পেল কী করে ? এরকম রাজনৈতিক হত্যা ইংরেজ আমলে আগে কখনও হয়নি । আন্দামানে এক 
গভর্নর জেনারেল খুন হয়েছিলেন বটে, কিন্তু সে তো এক ধমন্ধি মুসলমানের কাজ । ধর্মের জন্য 
মুসলমানরা প্রাণ দিতে বা নিতে কুঠিত হয় না। পুণা হত্যাকাণ্ড যেন ইংরেজের যথেচ্ছাচারের 
বিরুদ্ধে সারা দেশের পক্ষ থেকে প্রতিবাদ । 

ইংরেজ শাসকরা এই হঠকারীদের খুঁজে বার করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সকলের সামনে দৃষ্টান্ত 
স্থাপন করতে চায় । যাতে আর কেউ কোনও রাজপুরুষের কেশাগ্র স্পর্শ করতে সাহস না করে । 
পুলিশ বাহিনী এখন হানা দিচ্ছে সর্বত্র । 

ভরত এসব কিছুই জানে না। সে বুঝতেও পারল না যে, তার পাশের শয্যার যুবকটি ওই 
পাঁচজনের একজন, ওর নাম রানাডে | ওরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, কোথাও নিরাপদ আশ্রয় 
পাওয়ার উপায় নেই। শুধু পুলিশের ভয় নয়, তার চেয়েও বেশি বিশ্বাসঘাতকদের চোখে পড়ার 
ভয়। চতুর্দিকে গুপ্তচর । এদেশের বহু মানুষেরই এখনও স্বাধীনতা-পরাধীনতার বোধ নেই। 
রাজশক্তিকে তারা শুধু ভয় পায় না, ভক্তিও করে । শাসকরা এদেশি না বিদেশি, তা নিয়েও তারা 
মাথা ঘামায় না। বিশ্বাসঘাতকতা যেন অধর্ম নয়, সামান্য পাঁচ-দশ টাকার জন্য নিজের বন্ধু বা 
আত্মীয়কেও পুলিশের হাতে তুলে দেওয়া যায় । 

দল থেকে বিচ্ছিন্ন হয়ে রানাডে তাড়া খাওয়া কুকুরের মতন পালিয়ে বেড়াচ্ছে। তার কাছে 

২৮৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পয়সাকড়ি কিছু নেই, তার শরীরে প্রচণ্ড জ্বর, তবু সে স্থান বদল করছে অনবরত । 

আরও একটা দিন কাটাব পর, মাঝরাত্রে ভরতের ঘুম ভাঙল শরীরে প্রচণ্ড আঘাতে । কেউ তার 
পিঠে সজোবে এক লাথি কষিয়েছে। চোখ মেলে সে দেখল, ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে 
একজন বলশালী ব্যক্তি, তাব হাতে দাউ দাউ করে জ্বলছে মশাল । সে উৎকট মুখভঙ্গি করে কী যেন 
বলছে তাকে । 

ভরতের মুখে মর্মবেদনার ছায়া পড়ল | মানুষ কেন এমন হয় । এই অচেনা লোকটি কেন তাকে 
লাথি মেরে, গালাগালি. কবছে ? সে তো এই লোকটির কোনও ক্ষতি করেনি, জ্ঞানত সে কারুর 
প্রতিই কোনও দোষ কবেনি । যদি কোনও কারণে তাকে ডাকার প্রয়োজন হয়, পদাঘাত না করে, 
আস্তে ডাকা যেত না ? 

সেই লোকটি এবাব ঝুকে ভরতের চুলের মুঠি ধরে তুলতে চাইল । 

সঙ্গে সঙ্গে ক্রোধে বিস্কারিত হয়ে গেল তার চক্ষু, মাথায় চড়ে গেল রক্ত । অহং বোধ মানুষের 
কিছুতেই যায না। সে এক বাজবাড়িতে প্রতিপালিত হয়েছে, কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পাঠ 
গ্রহণ করেছে, উচ্চ পদে চাকুরি করেছে, সাধারণ একটা পথের ভিখারির মতন সে এবকম অন্যায় 
অত্যাচার সহ্য করবে কেন ? সে তার পোশাক, পরিবেশ ও অবস্থান ভুলে গিয়ে হয়ে উঠল পূর্বতন 
ভরত সিংহ । 

এক ঝটকায় নিজেকে ছাডিয়ে নিয়ে সে ইংরিজিতে হুংকারের মতন বলে উঠল, হাউ ডেয়ার ইউ 
টাচ মি! 
তাদের মধ্যে একজন শ্বেতাঙ্গ আংলো ইন্ডিয়ান । ভরতের পাশে রানাডে কন্বলে মুখ ঢাকা দিয়ে 
কাঁপছে । 

ভবতেব মুখে ইংবিজি শুনে আংলো ইন্ডিয়ান পুলিশটি এগিয়ে এসে বলল, হু ইজ দিস বাস্টার্ড ? 

তারপর সে ভরতের টুটি টিপে ধরতে যেতেই ভরত ক্রোধান্ধ ও দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে প্রচণ্ড 
এক ঘুঁষি কাল তার মুখে । 

এরপর ভরতকে মারতে মারতে ওরা আধমরা করে ফেলল । রানাডেকে চিনিয়ে দিল এক 
গুপ্তচর । সেই কক্ষের মোট এগারো জনকেই হাতে পায়ে বেড়ি দিয়ে, টানতে টানতে নিয়ে যাওয়া 
হল কোতোয়ালিতে । ভরত তখনও জানল না যে সে কী অপরাধ করেছে । 


77 0 
৮ BCS 


4 
, . 
502-400 0 ই, ২৯ ২.২ পিসি এশা টি 
এ ৪০১8০৪১2৮৬8 a রি সি | শি তি 


এখনও ভোর হতে দেরি আছে, গঙ্গার মোহনা দিয়ে প্রবেশ করে একটি জাহাজ ধীরে ধীরে 
অগ্রসর হচ্ছে কলকাতা বন্দরের দিকে । গঙ্গাবক্ষে আরও প্রচুর স্টিমার, গাদা বোট, নৌকোর 
ছড়াছড়ি, ইংলন্ড থেকে আসা এই বড় যাত্রীবাহী জাহাজটি উজ্জ্বল সার্চ লাইট ফেলে পথ করে 
নিচ্ছে । যাত্রী-যাত্রিণীরা প্রায় সকলেই ঘুমন্ত, শুধু মাগাঁরেট নামে তরুণীটি একলা রেলিং ধরে দাঁড়িয়ে 
আছে ডেকে । 

চতুর্দিক কুয়াশায় ঢাকা, জাহাজের আলোতেও দু তীরের কিছুই দেখা যায় না, মার্গারেট তবু ব্যগ্র 
চোখে চেয়ে আছে । জানুয়ারির প্রায় শেষ, নদীর ওপর বইছে হিমেল বাতাস । যদিও এই সময়কার 
ইংল্যান্ডের দুদস্তি শীতের তুলনায় কিছুই নয়, তবু এখানকার হাওয়ায় একটা কনকনে ভাব আছে । 
মাগাঁরেট গায়ে জড়িয়ে আছে একটা শাল, শীত ছাড়াও এক অজানা আশঙ্কায় কাঁপছে তার বুক । এ 


২৮৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেশটা ঠিক কেমন ? পশ্চাতের সমস্ত টান ছিন্ন করে সে চলে এসেছে, সে কি এখানকার মানুষ ও 

ইস্ট ইন্ডিয়া কোম্পানিৰ আমল থেকেই ইংল্যান্ড থেকে জাহাজে চেপে দলে দলে ইংরেজ মেয়েরা 
এসেছে ভারতবর্ষে, নেমেছে রাজধানী কলকাতায় । তখন চতুর্দিকে রটে গিয়েছিল ভাগ্যান্বেষী 
ইংরেজরা ভারতে গিষে প্রভূত ধনসম্পদের অধিকারী হয়েছে, তাদের বিলাসিতার বিচিত্র সব কাহিনী 
শুনে তাক লেগে যায় । কাক কাক নিজস্ব দাস-দাসীর সংখ্যা চল্লিশ-পঞ্চাশের বেশি, কিন্ত গৃহে নেই 
গৃহিণী | কিছু কিছু ইংবেজ শবীরের জ্বালা মেটাবাব জন্য দেশীয় রমণীদের রক্ষিতা করে নিত, 
সিপাহি বিদ্রোহের পব সেটাও কমে যায়, দেশীয নারী-পুরুষদের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে যায় । 
ঝাঁক ঝাঁক ইংরেজ মেঘে তখন আসত স্বামী পাকডাও করার আশায় । 

মাগাঁরেট অবশ্য সম্পূর্ণ ব্যতিক্রম, যার ওরকম কোনও উদ্দেশ্য নেই, সে আসছে ভারতকে 
ভালবেসে, এ দেশেব মানুবেব সেবায আত্মনিযোগ করার আকাঙক্ষায । 

এ দেশের প্রতি সে আকৃষ্ট হয়েছে স্বামী বিবেকানন্দকে দেখে । তিনিই একমাত্র যোগসূত্র । 
স্বামীজি লন্ডন ছেড়ে চলে এসেছেন বছর খানেক আগে, তখনও মাগারেট ভারতে আসার কথা চিন্তা 
কবেনি । স্বামীজি তাব ওপর বেদান্ত প্রচার কেন্দ্রের ভার দিয়ে এসেছিলেন । ভারতপ্রেমিক মিস্টার 
স্টাডি এবং স্বামী অভেদানন্দ সহযোগিতা করবেন তাব সঙ্গে । প্রথম কিছুদিন কাজ চলছিল ভালই, 
বেদান্ত সমিতিব কাজে সে মনোনিবেশ কবেছিল, মাঝে মাঝে স্বামী বিবেকানন্দর স্মৃতি তাকে উতলা 
কবে তুলত । চিঠিপত্রে যোগাযোগ ছিল নিযমিত । কিন্তু বেদান্ত প্রচার সমিতি চালানো গেল না 
বেশি দিন। মিস্টাব স্টার্ডিব স্বভাব খানিকটা উদ্ধত ধরনেব, তাঁর সঙ্গে স্বামী অভেদানন্দের 
মতবিবোধ ঘটতে লাগল বারবাব, একসময স্বামী অভেদানন্দ ক্ষুণ্ন মনে ইংল্যান্ড ছেড়ে চলে গেলেন 
আমেবিকায, মিস্টাব স্টাডি আগ্রহ হাবিযে ফেললেন ৷ গ্রীষ্মের ছুটিতে বেদাত্তচ্চা বন্ধ ছিল, পরে 
তা আব শুক্ই হল না । মাগার্বেট একা কী করবে ? 

স্বামীজিব চিঠিতে সে জানতে পারে যে ভাবতে কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। স্বামীজির 
গুরুদেব শ্রীবামকৃঞ্জেব নামে মিশন গড়া হযেছে, সেবা ও শিক্ষামূলক কাজে স্বামীজি অনেককে প্রবৃত্ত 
কবছেন । মাগাঁবেট সেই কাজে যোগ দিতে পারে না ? ইংল্যান্ডের সমাজেব মধ্যে থেকেও নিঃসঙ্গ 
জীবন আব ভাল লাগে না তাব । 

কিন্তু স্বামীজি প্রতোক চিঠিতে নিকৎসাহ কবছেন তাকে । তার ভারতে আসার দরকার নেই । 
ইংল্যান্ডে থাকলেই তাব দ্বাবা বেশি কাজ হবে । পত্রপত্রিকায় প্রবন্ধ লিখে এবং বক্তৃতা দিয়ে সে 
নেদান্তেব প্রচাব কবতে পাববে, কলকাতাব মিশনের কাজের জন্য কিছু কিছু অর্থ সংগ্রহ করার 
কাজেও মন দিতে পাবে সে । একা একা এ সব কিছুই করতে আর ইচ্ছে করে না মাগারেটের । সে 
স্বামীজিব কাছাকাছি থেকে যে কোনও কাজে নিযুক্ত হতে চায । বিশেষত মেয়েদের মধ্যে শিক্ষা 
বিস্তাবেব ভান তো সে নিতেই পাবে । 

স্বামীজি কেন বাববাব নিষেধ কবেছেন তাকে ? স্বামীজির ধারণা হয়েছে, ইওরোপিয়ান বা 
আমেবিকানদেব পক্ষে ভাবতে এসে দী-স্থাধী কোনও গঠনমূলক কাজে আবদ্ধ থাকা সম্ভব নয় । এ 
দেশেব জলবায়ু তাদের সহ্য হবে না, দু-তিন মাস বাদ দিলে প্রায় সারা বছরই তো গ্রীষ্ম । এখানকার 
জাত-পাত, ছোঁযাছানিব কত বকম সমস্যা, তারা বুঝবেই না। শ্বেতাঙ্গ মিশনারিরা অনেকে 
পাহাডে-জঙ্গলে ছডিযে আছে বটে, কিন্তু তাবা ভারতকে ভালবাসে না। তারা আসে স্বার্থের কারণে, 
খ্রিস্ট ধর্মে দীক্ষিতদের সংখ্যা বৃদ্ধিই তাদের একমাত্র কাম্য । ভারতীয় এতিহ্যের প্রতি অনুরক্ত 
সেভিয়ার দম্পতি আলমোড়ায় একটি আশ্রম খুলেছেন বটে, সেটা ঠাণ্ডা, আরামপ্রদ স্থান, সে 
আশ্রমের সঙ্গে ভারতের নিপীডিত মানুষদের কী সম্পর্ক ! 

আমেরিকা থেকে ওলি বুল আর জো মাকলাউডও ভারতে আসার জন্য ব্যস্ত । তাঁদের কথা 
আলাদা । তাঁরা স্বামীজির সব রকম কাজে সাহায্য করার জন্য বদ্ধপরিকর, মিশনে ও নতুন মঠ গড়ার 
জনা প্রচুর অর্থ দিযেছেন, তাঁরা এই রহস্যময দেশটি একবার স্বচক্ষে দেখে যেতে চান। কয়েক মাস 


২৮৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থেকে ফিরে যাবেন । এ দেশে ঘোরাফেরার জন্য কত রকম অসুবিধে ভোগ করতে হবে, সে সম্পর্ক 
সাবধান করে দিলেও স্বামীজি তাঁদের আসতে বারণ করেননি | কিন্তু মাগাঁরেট যে লন্ডনের সঙ্গে সব 
সম্পর্ক চুকিয়ে চলে আসতে চায় ! 

স্বামীজি যতই নিবৃত্ত করতে চেয়েছেন, ততই মাগাঁরেটের জেদ বেড়ে গেছে। 

মাগাঁরেটকে উৎসাহ জুগিয়েছেন মিসেস মুলার | মাগাঁরেটের যাওয়ার ভাড়া, ভারতে অবস্থানের 
জন্য টাকাপয়সা যা দরকার, সবই তিনি দেবেন | মিসেস মুলার এর মধ্যেই চলে এসেছেন ভারতে । 
তিনিও আপাতত রয়েছেন আলমোড়ায় । 

স্বামীজি তার আন্তরিকতা ও এঁকাস্তিকতার কতখানি মূল্য দেন, সে সম্পর্কে মাগাঁরেট মাঝে মাঝে 
ধাঁধায় পড়েছে । ভারতবর্ষ একটি বিশাল দেশ, এই দেশের সামগ্রিক ছবি সম্পর্কে মাগারেটের ধারণা 
নেই। এ দেশের এতিহ্যের পুনরুদ্ধার কিংবা ইংরেজ শাসনের অব্যবস্থা দূর করার ক্ষমতা তার নেই, 
সে স্বামী বিবেকানন্দকে দেখে মুগ্ধ হয়েছে, তাঁর কাছাকাছি থেকে, তাঁর নির্দেশমতন নিজের সাধ্য 
অনুযায়ী কাজ করতে চায় । স্বামীজি যদি তাঁর ইচ্ছার গুরুত্ব না দেন, তা হলে আর ভারতে গিয়ে কী 
হবে ? ইংলন্ডের শুষ্ক জীবনে পড়ে থাকারই বা কী মানে হয় ? না, এখানকার চেয়ে তবু একবার সেই 
অনিশ্চিতের দিকে ঝাঁপ দেওয়াই ভাল । 

মিস্টার স্টার্ডি ও মিসেস মুলার স্বামীজিকে জানালেন, মাগারেট ভারতে যাবার জন্য দৃঢ় সংঙ্কল্প 
নিয়েছে। এঁরা দুজনে সব ব্যবস্থা করে ফেলেছেন । স্বামীজি এ বার মনোভাব বদলালেন । আসুক 
মেয়েটি । নারীসমাজের জন্য কাজ করতে পারবে । নারীদের মধ্যে কাজের জন্য একজন নারীরই 
প্রয়োজন, দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষ এখনও সে রকম কোনও মহিয়সী মহিলার জন্ম দিতে পারছে 
না। তাই অগত্যা অন্য জাতি থেকে ধার করতে হবে । মাগাঁরেটের সিংহিনীর মতন তেজ এখানকার 
কাজে লাগাতে হবে । 

স্বামীজি তাকে লিখলেন, আসতে চাও, এসো, কিন্তু কয়েকটি ব্যাপার মনে রেখো । সারা বছরই 
গরম সহ্য করতে হবে, এখানকার শীতও তোমাদের শ্রীষ্মকালের মতন । বড় বড় শহরে দু চারটে 
হোটেল আছে বটে, শহরের বাইরে কোথাও ইওরোপীয় স্বাচ্ছন্দ্য পাবার উপায় নেই । সর্বত্র নোংরা 
আর আবর্জনা । এ দেশের মানুষের দুঃখ, দারিদ্র্য, কুসংস্কার ও দাসত্ব যে কী ধরনের, তা তুমি 
ধারণাও করতে পারবে না। যেখানেই যাবে অর্ধ উলঙ্গ অসংখ্য মানুষ তোমাকে ঘিরে ধরবে । এ 
দেশের ইংরেজরা এ দেশের মানুষের সঙ্গে মেশে না, ঘৃণা করে । এ দেশের মানুষও কিন্তু ঘৃণা করে 
ইংরেজদের । তারা ইংরেজদের ছলে অশুচি বোধ করে, ইংরেজদের সঙ্গে বসে খায় না । আমিও 
হয়তো তোমার সঙ্গে বসে খাব না। তুমি ইচ্ছে করলে এ দেশের ইংরেজদের সঙ্গে মিশতে পারো, 
তাতে খানিকটা নিজের দেশের পরিবেশ পাবে, তা হলে অবশ্য এ দেশের মানুষদের চিনতেই পারবে 
না। আর যদি এ দেশের মানুষদের সঙ্গে মেশো, তা হলে ইংরেজরা তোমার গতিবিধি সন্দেহের চক্ষে 
দেখবে ! 

এ সব পড়ে মাগাঁরেট একটুও নিরাশ বোধ করেনি । এ সব বাধা কিছুই নয় । সব বাধাই তার 
কাছে তুচ্ছ। শারীরিক সুখস্বাচ্ছন্দ্যের ব্যাপার সে গ্রাহ্ই করে না । প্রায় সমগ্র ভারত যে দারিদ্র্য ও 
কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে, তা তো সে জানেই। স্বামীজির চিঠির একটা অংশ পড়ে তার রক্ত 
উচ্ছলিত হয়ে উঠল | এ যে প্রত্যাশার অতিরিক্ত অনেক কিছু । 

স্বামীজি লিখেছেন, এ সব জেনে শুনেও তুমি যদি কর্মে প্রবৃত্ত হতে সাহস কর, তবে অবশ্যই 
তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি । ...কাজে ঝাঁপ দেবার পরে যদি তুমি বিফল হও কিংবা কখনও 
কর্মে বিরক্তি আসে, তবুও আমার দিক থেকে নিশ্চিত জেনো যে, আমাকে আমরণ তোমার পাশেই 
পাবে- তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগই করো আর ধরে 
থাক | “মরদ কী বাত হাতি কা দাঁত'__একবার বেরুলে আর ভিতরে যায় না ; খাঁটি লোকের কথারও 
তেমনি নড়চড় নেই-_এই আমার প্রতিজ্ঞা ! 

“আমাকে আমরণ তোমার পাশেই পাবে’, এর চেয়ে আর বেশি কি চাইবার থাকতে পারে ! এই 


২৮৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বাক্যটি ভরসা করেই মাগারেট জাহাজে চেপেছে। 

জাহাজ এসে লাগছে জেটিতে, ভোঁ বাজছে জোরে জোরে | তীরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে 
প্রিয়জনদের অভ্যর্থনা করবার জন্য । মাগাঁরেট উৎসুক নয়নে সেই ভিড়ের মুখগুলির ওপর চক্ষু 
বোলাতে লাগল । তার জন্য কি কেউ আসবে ? স্বয়ং স্বামীজি আসবেন, এমন প্রত্যাশাই করা যায় 
না। তিনি কারুকে পাঠালেই বা মাগরেট চিনবে কী করে ? 

প্রথমে চেনা সত্যিই খুব শক্ত হল । আরও অনেক ইংরেজ মহিলা নামছে সিঁড়ি দিয়ে, তীরের 
লোকরা হাতছানি দিচ্ছে, হঠাৎ সে গন্তীর গলায় ডাক শুনল, মার্গট ! 

গেরুয়া বস্ত্র লুঙ্গির মতন পরা, গায়ে একটা মোটা চাদর, মুণ্ডিত মস্তক, মুখ ভর্তি কাঁচা পাকা 
রে শুধু গভীর চক্ষু দুটি দেখে চেনা যায়। স্বয়ং স্বামী বিবেকানন্দ, কিন্তু এ কী চেহারা হয়েছে 

মাগাঁরেট পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল, স্বামী বিবেকানন্দ দ্রুত পিছিয়ে গিয়ে বললেন, থাক 
থাক । তারপর বললেন, এসো, তোমার জন্য গাড়ি রয়েছে। 

এক বছর পর দেখা, কোনও উচ্ছাস নেই, কোনও রকম হাস্য-পরিহাস করলেন না। শুধু 
জিজ্ঞেস করলেন, সমুদ্র পীড়ায় কষ্ট পাওনি তো ? 

সঙ্গে আর একজন শিষ্য রয়েছে, মাগাঁরেটের মালপত্র বয়ে নিয়ে তিন জনে উঠলেন অপেক্ষমাণ 
একটি ঘোড়ার গাড়িতে । মাগাঁরেট কাতর নয়নে বারবার দেখছে তার আরাধ্য স্বামীজিকে । লন্ডনে 
স্বামীজির মাথায় প্রচুর চুল ছিল, তার ওপর পাগড়ি পরলে তাঁকে পুরুষ সিংহের মতন দেখাত । 
ন্যাড়া মাথায় চেহারাটাই যেন সম্পূর্ণ বদলে গেছে। তার ওপর দাড়ি, তাও কাঁচা-পাকা ? কতই বা 
বয়েস ওঁর, বড জোর চৌতিরিশ-পঁয়তিরিশ, মাগাঁরেটের চেয়ে মাত্র তিন চার বছরের বড় । মুখের 
চামড়াতেও শুষ্ক ভাব । 

গাড়ি কিছুক্ষণ চলাব পর স্বামী বিবেকানন্দ সামান্য হেসে বললেন, বুড়ো হয়ে গেছি, তাই না ? 
গত বছর দার্জিলিং-এ থাকার সময় দাড়ি রাখার শখ হয়েছিল । কেমন, মানিয়েছে না? 

মাগাঁরেট নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল । এ রকম দাড়ি তার পছন্দ নয় । 

স্বামীজি বললেন, বুড়ো সাজলে অনেক সুবিধে পাওয়া যায় । দাড়িতেও বেশ পাক ধরেছে ! 

গত বছর দেশে ফেরার কিছুদিন পরেই স্বামীজি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন । সংবর্ধনার প্রাবল্য, 
অজস্র মানুষের সঙ্গে অবিরাম কথা বলা, মিশনের কাজ, এত ব্যস্ততার মধ্যে বিশ্রামের একটুও সময় 
ছিল না। হঠাৎ একদিন শয্যাশায়ী হয়ে পড়লেন । শরীরে অনেক দিনের ক্লান্তি জমেছিল তো 
বটেই, চিকিৎসকরা পরীক্ষা করে বললেন, তাঁকে মারাত্মক বহুমুত্র রোগে ধরেছে। এই রোগের 
তেমন কোনও চিকিৎসা নেই, ভাত-রুটি একেবারে বাদ দিয়ে শুধু মাংস খেতে হবে, জল খাওয়াও 
যতদূর সম্ভব কম, আর মস্তিষ্কের পরিপূর্ণ বিশ্রাম । 

কুলকাতার গরমও তাঁর একেবারে সহ্য হচ্ছিল না, তা ছাড়া কলকাতায় অবস্থান করলে 
লোকজনের সর্বক্ষণ আনাগোনা লেগেই থাকবে । শিষ্য-শুভার্থীদের অনুরোধে তিনি চলে 
গিয়েছিলেন দার্জিলিং । সেখানকার স্বিশ্ধ বাতাস ও অনুপম প্রাকৃতিক পরিবেশে খানিকটা সুস্থ বোধ 
করছিলেন, কিন্তু সেখানেও কি একটানা বেশি দিন থাকার উপায় আছে ? খেতড়ির রাজা অজিত সিং 
এর মধ্যে কলকাতায় আসার অভিপ্রায় জানিয়েছেন । মহারানি ভিক্টোরিয়ার রাজত্বের ষাট বৎসর 
পূর্তি উপলক্ষে বিলেতে মহা সমারোহে এক দরবার হবে, সেখানে ভারতের দেশীয় রাজারা অনুগত 
ভত্যের মতন উপস্থিত হয়ে মহারানির পায়ে নজরানা দেবেন । অজিত সিংও যাচ্ছেন এবং তাঁর ইচ্ছে 
তাঁর গুরু স্বামী বিবেকানন্দকেও সঙ্গে নিয়ে যাওয়ার । বিলেত দেশটা অচেনা, সেখানে অনেক রকম 
আদবকায়দা মানতে হয়, গুরু সব জানেন, গুরু সঙ্গে থাকলে রাজা ভরসা পাবেন । অজিত সিং-এর 
কোনও অনুরোধ উপেক্ষা করা স্বামী বিবেকানন্দর পক্ষে সম্ভব নয়, প্রধানত এঁর সদিচ্ছায় এবং 
আনুকুল্যেই তিনি পাশ্চাত্য বিজয়ে গিয়েছিলেন । বিপদে আপদে অনেকবার ইনি সাহায্যের হাত 
বাড়িয়ে দিয়েছেন । স্বামীজি ইচ্ছুক হলেও চিকিৎসকরা কিছুতেই রাজি হলেন না, শরীরের যা অবস্থা 


২৮৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাতে সুদীর্ঘ সমুদ্র ভ্রমণের ধকল তিনি সহ্য করতে পারবেন না। কিন্তু যাত্রার আগে অজিত সিংয়ের 
সঙ্গে দেখাও হবে না ? স্বামীজি পাহাড় থেকে নেমে এলেন, অজিত সিংকে ভরসা ও আশীবা্দ দিয়ে 
ফিরে গেলেন আবার । দার্জিলিং যাওয়া-আসা সহজসাধ্য নয়, যেটুকু বা শরীরের উন্নতি হয়েছিল, 
এই পরিশ্রমে তাও মিলিয়ে গিয়ে আবার অবসন্ন ভাব ফিরে এল । 

মাস দেড়েক দার্জিলিং-এ কাটিয়ে কলকাতায় ফিরে আসার পবও সুস্থ হলেন না। মে মাসের 
সাঙ্বাতিক গরমে কোনও বকম কর্মে উদ্যম থাকে না, আলমবাজার মঠে হৈ হট্টগোল লেগেই আছে, 
খুঁটিনাটি ব্যাপাবেও সকলে এসে তাঁর মতামত চায়, বাধ্য হয়ে তিনি আবার চলে গেলেন 
আলমোড়ায | 

এখন এই শীতকালে তিনি বেশ ভাল আছেন, অন্তত সকলকে তাই বলছেন । কাজ তো করতেই 
হবে । পাহাড্চুডায বসে থাকলে চলবে কেন ? নতুন মঠ গডতে হবে । অনেক কাজ । 

ঘোড়ার গাডিটি গড়ের মাঠ পেরিয়ে চলে এসেছে এসপ্লানেড অঞ্চলে । স্বামীজি মাগাঁরেটকে 
বললেন, সাহেবপাডায় তোমার জন্য একটা হোটেল ঠিক করা আছে। সেখানে কিছুদিন থাকো । 
এই পবিবেশে নিজেকে খানিকটা সইয়ে নাও | ইতিমধ্যে বাংলা শেখার চেষ্টা কবো । আমি তোমার 
জন্য একজন বাংলার মাস্টার পাঠিয়ে দেব । 

হোটেলের ভেতরেও গেলেন না, বাইরে থেকেই বিদায় নিলেন স্বামীজি । 

স্নান সেরে, সারা দিন ঘুমিয়ে ও বিশ্রাম নিয়ে বিকেলবেলা বাইরে বেরিয়ে এল মাগারেট । 
প্রথমটায় সে বিস্মিতই বোধ করল । আবর্জনা ভরা, পৃতিগন্ধময় শহর তো নয় ! হোটেলের সামনের 
প্রশস্ত পথটি বেশ পবিচ্ছন্ন । সুদৃশ্য বড় বড বাড়িগুলি দেখলে লন্ডন শহরের কথাই মনে পড়ে । 
ফোট উইলিয়াম দুর্গ ও নগরের হর্মাসারির মাঝখানে যে বিশাল ময়দান, গাছপালায় ভরা, মাঝে মাঝে 
পুকুর ও সরু সরু পায়ে চলা রাস্তা, এটা যেন হাইড পার্কের মতন । 

অর্ধনগ্ন, কালো কালো মানুষেবা কোথায় £ এই অঞ্চলে যারা চলাফেরা করে, তাবা পরিচ্ছন্ন, সুদৃশ্য 
পোশাক পবা, অধিকাংশই শ্বেতাঙ্গ-শ্বেতাঙ্গিনী, কিছু কিছু স্থানীয় মানুষও দেখা যায়, তাদের গাত্রবর্ণ 
বাদামি বা খযেরি, পরিধেয় দেখলে মনে হয় বেশ অবস্থাপন্ন । একটু এগিয়ে মাগারেট দেখতে পায় 
পথেব দু ধারে কত সব মনোহারী দোকান, রকমারি জিনিসপত্রে ঠাসা, লন্ডনেও এ রকম দোকান খুব 
বেশি নেই । | 

একটা ঘোডার গাড়ি ভাড়া করে মাগরেট কাছাকাছি দ্রষ্টব্য স্থানগুলি দেখতে যায় । কয়েকজন 
ইংরেজের সঙ্গে আলাপ হযেছে, তারা পথনির্দেশ দেয়, কেউ কেউ সঙ্গেও আসে, ইডেনের বাগান, 
মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, সেন্ট পলস ক্যাথিড্র্যাল, বটানিক্যাল গার্ডেন । সবই ইংরেজদের 
বানানো । | 

পবপব কযেক দিন কাটল, স্বামী বিবেকানন্দর সঙ্গে তার আব দেখা হল না । এইভাবে হোটেলেই 
থাকতে হবে নাকি মাগাঁরেটকে ? সে কি সাহেব পাড়ায় স্বজাতির লোকদের সঙ্গে মেলামেশা করার 
জন্য ভারতে এসেছে? 

বাংলাব একজন মাস্টার আসে প্রতিদিন সকালে, তার কাছে নিবিষ্টভাবে বাংলা ভাষা শিক্ষা করছে 
মাগাঁরেট, কিন্তু অন্য সময় তার মন বড় অস্থির হয়ে থাকে । 

স্বামী বিবেকানন্দ থাকেন এই চৌরঙ্গি অঞ্চল থেকে অনেক দূরে । গত বছর ভূমিকম্পে 
আলমবাজারের মঠ বাড়িটি ধ্বংস হয়ে গেছে, এখন তিনি গঙ্গার অপর পার বেলুড়ে নীলাম্বর 
মুখুজ্যের একটি বাড়ি ভাড়া নিয়ে আছেন, সেটাই সাময়িক মঠ ! কাছেই অনেকখানি জমি কেনার 
জন্য বায়না দেওয়া হয়ে গেছে, সেখানে তৈরি হবে প্রস্তাবিত বিশাল মঠ ভবন । 

মাঝে মাঝে তিনি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে আসেন । সেখানেই একদিন ডেকে 
পাঠালেন মাগারেটকে । সেই দিনই মাগাঁরেট প্রথম দেখনা নেটিভ পাড়া । ঘিষ্জি ঘিঞ্জি গলি। গা 
ঘেঁষার্ঘেষি শ্রীহীন বাড়ি, কোথাও পথের পাশে শুয়ে আছে ষাঁড় । আবর্জনার স্তুপের ওপর লড়াই 
করছে পারিয়া কুকুর । এই সব দেখে মাগারেট একটু একটু আতঙ্কিত হলেও একটা ব্যাপারে সে 


২৮৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আশ্বস্ত হল, সাধারণ মানুষের ব্যবহার বেশ সন্ত্রমপূর্ণ ৷ 

বলরাম বসুর বাড়ির বৈঠকখানায় একটি হুকো হাতে নিয়ে তামাক টানছেন স্বামী বিবেকানন্দ । 
অন্যদের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিলেন | মাগাঁরেটকে প্রবেশ করতে দেখে চোখের ইঙ্গিতে বললেন, 
বসো। 

মাগাঁবেটের জনা একটি চেয়ার দেওয়া হল । মাগারেটের চোখের মণির রং নীল, চুলের রং 
বাদামি স্বণভি । সে দীঘাঙ্গিনী, হাতির দাঁতের মতন গায়ের রং, সাদা সিক্কের স্কার্ট-ব্রাউজ পরা । 
উত্তর কলকাতার কোনও বাঙালি পরিবারে এ রকম একজন বিদেশিনী অতিথির আগমন একটা 
অভিনব ঘটনা । 

স্বামীজি কয়েকটি মামুলি কুশল প্রশ্ন করলেন তাকে | জিজ্ঞেস করলেন, তোমার বাংলা শিক্ষা 
কেমন চলছে ? (হোটেলে কোনও অসুবিধে হচ্ছে না তো? 

মাগাঁরেট বলল, মিসেস মুলার হোটেলে এসেছিলেন । তিনি এখানে একটা বাড়ি ভাড়া 
কবেছেন । আমাকে কাল থেকে সেই বাড়িতে নিয়ে যেতে চান । 

স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন । মিসেস মুলারকে তিনি আড়ালে বলেন 'ক্ষাপতান মাগি । 
ইনি বিলেতে থাকার সময় অশেষ উপকার করেছেন, এখানে এসেও টাকা-পয়সা দিয়ে সাহায্য 
কবছেন অনেক, তাঁর কাছে কৃতজ্ঞতা সত্ত্বেও তাঁর ব্যবহার আর সহ্য করা যাচ্ছে না । এই বাতিকগ্রস্ত 
মহিলাটি সব ব্যাপাবেই কর্তৃত্ব ফলাতে চান, যাকে তাকে হুকুম করেন, ধমক দেন, তাঁর ধারণা 
টাকা-পয়সা দিয়ে পৃথিবীর সব কিছু কেনা যায় । আর খুব বেশি দিন এর সঙ্গে সুসম্পর্ক রাখা যাবে 
বলে মনে হয় না। 

স্বামীজি বললেন, ঠিক আছে, তুমি মিসেস মুলারের সঙ্গে গিয়েই থাকো । হোটেলে অনেক 
খরচ । তবে, মনে রেখো, এখানে কাজ করতে গেলে মিসেস মুলারের ওপর নির্ভরশীল হয়ে থাকলে 
চলবে না। তুমি কতকাল গুব ডানার আশ্রয়ে থাকবে ? কারুর কারুর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই 
ভাল । ...যে নিজের পাযে দাঁড়াতে পারে, তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় । 

মাগরিট জিজ্ঞেস কবল, আমি কবে থেকে স্কুল শুরু করব £ 

স্বামীজি বললেন, হবে, হবে, বাস্ততার কিছু নেই। 

ফেরাব পথে মাগাঁবেট বেশ ক্ষুপ্ন বোধ করল । স্বামীজির ব্যবহার এত নিরুত্তাপ কেন ? একবারের 
জন্যও অন্তরঙ্গ সুরে কথা বললেন না! এ দেশের সমাজে প্রকাশ্যে কোনও নারীর সঙ্গে সখ্য 
দেখানো চলে না ? তিনি সন্ন্যাসী ও মাগাঁরেট বিদেশিনী, এটাও বড় বাধা । কিস্তূ.তিনি যে চিঠিতে 
লিখেছিলেন, “আমাকে আমবণ তোমার পাশেই পাবে ? 

কয়েক দিন পরই ওলি বুল ও জোসেফিন ম্যাকলাউড বন্ধে থেকে ট্রেনে এসে পৌঁছলেন 
কলকাতায় । এঁদের অভার্থনা করাব জন্য স্বামীজি একদল শিষ্য নিয়ে হাজির হলেন স্টেশনে । এঁরা 
অবশ্য আগে থেকেই চিঠিপত্র লিখে নিজেদের সব ব্যবস্থা করে রেখেছেন । প্রখ্যাত আ্যাটর্নি 
মোহিনীমোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে এঁদের পরিচয় আছে, তিনি যে ভগবদগীতার ইংরিজি অনুবাদ 
কবেছেন, তাও এরা পড়েছেন । মোহিনী বাবুই তাঁদের নিয়ে গেলেন সবচেয়ে উৎকৃষ্ট হোটেলে । 

দুই মহিলাই বিশেষ ধনবতী । জো ম্যাকলাউড প্রতি মাসে পঞ্চাশ ডলার সাহায্যের প্রতিশ্রুতি 
দিয়েছেন স্বামীজিকে, একসঙ্গে অগ্রিম দিয়েছেন তিনশো ডলার | ওলি বুলও অর্থের ব্যাপারে উদার 
হস্ত । বেলুড় মঠের জমি কেনার জন্যও অনেক টাকা দ্রিয়েছেন । এঁরা কিন্তু সাহেব পাড়ায় হোটেলে 
সুখ-স্বাচ্ছন্দ্য ভোগের তোয়াক্কা করলেন না। এঁরা এসেছেন স্বামী বিবেকানন্দর কর্মপ্রণালী দেখতে, 
পরদিনই চলে এলেন বেলুড়ে নীলাম্বর মুখুজ্যের বাড়িতে । বাড়িটি বেশ, দু একর জমির মধ্যে রয়েছে 
বাগান, একটি পুকুর, পাশেই কুলুকুলু প্রবাহিনী গঙ্গা । 

ফেব্রুয়ারি মাস, রোদ্দুরে এখনও তেমন উত্তাপ নেই, হু হু করে বইছে বাতাস। বাগানে ফুটে 
আছে অজস্র ফুল, সেই বাগানে বসে চা পান ও অনেক পুরনো গল্প হল । স্বামীজির শিষ্যরা এই দুই 
বিদেশিনীকে দুপুরে খিচুড়ি রেঁধে খাওয়ালেন । বিকেলে স্বামীজি বললেন, চল, এবার তোমাদের 


২৮৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সেই জমিটা দেখাতে নিয়ে যাই, যেখানে আমরা মঠ বানাব ঠিক করেছি । 

জো বিস্মিত হয়ে বলল, আবার জমির দরকার কী £ এই বাড়ির চার পাশে কত জায়গা, 
পরিবেশটাও সুন্দব, এখানেই মঠ বানালে হয় না ? 

স্বামীজি বললেন, প্রথম থেকেই আমি ছোটখাটো কিছুতে বিশ্বাসী নই । আমি যে মঠের কথা 
কল্পনা করেছি, সেখানে আমার গুরুভাই ও অন্তরঙ্গ শিষ্যদের বসবাসের সংস্থান রাখতে হবে, ধ্যানের 
জন্য রাখতে হবে পৃথক স্থান, আমার গুরুর জন্মোৎসবে হাজার হাজার মানুষ যোগ দিতে আসবে, 
ভবিষ্যতে এটা একটা তীর্থস্থানের মতন হয়ে উঠবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি । চলো, আমার সঙ্গে 
গিয়ে দেখলেই বুঝবে | 

জোয়ারের সময় নৌকোতেই যাওয়া যায়, কিন্তু এখন ভাটা, কাদার মধ্য দিয়ে পাড়ে ওঠা যাবে না, 
সুতরাং এখন ওপর দিযে হেটে যেতেই হবে । প্রায় আধ মাইল দূরত্ব, পথ ঝোপজঙ্গলে ভরা, দুই 
রমণীর পোশাকে লেগে যাচ্ছে চোরকাঁটা, দু জনেরই প্রতিটি পদক্ষেপ পড়ছে ভয়ে ভয়ে, সাপ খোপ 
থাকা কিছুই বিচিত্র নয় । এক জায়গায় পার হতে হবে একটা নালা, তার ওপরে নড়বড়ে সাঁকো, 
সাঁকো মানে শুধু একটা তালগাছের গুঁড়ি ফেলে রাখা । স্বামীজি ঈষৎ বিব্রতভাবে বললেন, এই রে, 
এটা কি পার হতে পারবে £ 

জো বলল, কেন পারব না ? 

আগেই সে তরতর করে পেরিয়ে চলে গেল । ওলি বুলও ভয় না পেয়ে পার হলেন আস্তে 
আস্তে । স্বামীজি হাসতে হাসতে বললেন, তোমরা আমেরিকানরা সব ব্যাপারে অদম্য ! 

ওরা যে সত্যিই কত অদম্য, তা বুঝতে পারা গেল আরও পরে । 

বায়না করা জমিটার মাঝখানে একটা ভাঙাচোরা একতলা বাড়ি, তার জানলা-দরজা নেই বলতে 
গেলে, অনেক দিন সেখানে কেউ বাস করে না, আর চারপাশে ফাঁকা জমির মধ্যে দু চারটে বড় বড় 
গাছ । সব ঘুরে ফিরে দেখার পর জো বলল, স্বামী, এই বাড়িটা তো খালি, আমরা দুজনে এখানে 
এসে থাকতে পারি না ? তা হলে তোমার কাছাকাছি এসে থাকা হবে । 

স্বামীজি বললেন, পাগল নাকি ! এটা তো একটা পোড়ো বাড়ি, এখানে কেউ থাকতে পারে 
নাকি ? 

জো বলল, কেন পারব না ? সব সারিয়ে টারিয়ে ঠিকঠাক করে নেব । 

জো তাকাল ওলির দিকে, তিনি সম্মতিসুচক মাথা নাড়লেন । 

স্বামীজি প্রায় স্তম্ভিত হয়ে গেলেন । এরা বলে কী ? বোস্টন এবং নিউ ইয়র্কে তিনি এদের 
দুজনেরই বিলাসবহুল বাসস্থান দেখেছেন । কলকাতার হোটেলের নিশ্চিত আরাম ছেড়ে এরা এখানে 
থাকতে চায় ! 

আমেরিকান জেদ কোনও বাধাই গ্রাহ্য করে না। পরদিনই মিস্ত্রি লেগে গেল, শুরু হল সেই 
বাড়ির মেরামতির কাজ । নালাটার ওপরে বসে গেল মজবুত সাঁকো । দুই রমণী কলকাতার বিভিন্ন 
দোকান ঘুরে ঘুরে সংগ্রহ করলেন মেহগনি কাঠের আসবাবপত্র | দু জনেই প্রায় প্রত্যেক দিন এসে 

এই সব সংবাদ টুকরো টুকরোভাবে মাগারেটের কাছে পৌঁছয় । স্বামীজি দুই আমেরিকান নারীকে 
নিয়ে ব্যস্ত আছেন, তার খোঁজখবর নেবার সময় পান না। শ্রীমতী বুলকে মাগাঁরেট চেনে না, তবে 
শুনেছে যে মহিলার বয়েস হবে পঞ্চাশের কাছাকাছি । খুবই ন্নেহশীলা, ধীরস্থিরভাবে কথা বলেন । 
আর জো ম্যাকলাউডকে সে দেখেছে দু-একবার লন্ডনের বক্তৃতা সভায়, চল্লিশের কাছাকাছি বয়েস, 
বেশ রূপসী এবং সাজগোজ পছন্দ করে খুব । তার সব পোশাক নাকি প্যারিস থেকে তৈরি হয়ে 
আসে । জো ম্যাকলাউড স্বামীজির কাজে সাহায্য করে বটে, কিন্তু নিজে সে ভক্ত বা শিষ্য হতে চায় 
না। নিজেকে সে মনে করে স্বামীজির বন্ধু । 

অল্প কয়েক দিনের মধ্যেই বেলুড়ের সেই বাড়িটিতে গৃহপ্রবেশ হল । নতুন রং করায় ঝকঝকে 
দেখাচ্ছে বাড়িটিকে, ভিতরটা পশ্চিমি ও ভারতীয় রীতির সংমিশ্রণে সাজানো । দু খানা ঘর, 


২৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বৈঠকখানা, পেছন দিকে রান্নার ব্যবস্থা আছে পর্যন্ত । বাড়ির সামনের ঘাট ধাপে ধাপে নেমে গেছে 
গঙ্গা পর্যন্ত । 

স্বামীজি বললেন, তোমরা বাংলাকে এত ভালবেসে ফেলেছ, তোমাদের আমি এবার বাংলা নাম 
দিতে চাই । জো ম্যাকলাউড সব সময় প্রাণোচ্ছল, তাই তার নাম রাখা হল জয়া । আর ওলি বুলকে 
মনে হয় মাতৃসমা, তাঁর নতুন নাম হল ধীরামাতা । 

এরা দু'জনে বাড়িটিতে প্রতিষ্ঠিত হবার পর স্বামীজি বললেন, তোমাদের এখানে আর একটি 
মেয়েকে থাকার জন্য আমন্ত্রণ জানাবে ? মেয়েটির নাম মিস মার্গারেট নোবল, সে পিতৃপরিচয়ে 
আইরিশ, তোমাদের চেয়ে বয়েসে অনেকটা ছোট, সে আমাদের কাজে আত্মনিয়োগ করার জন্য চলে 
এসেছে। 

দু'জনেই সাগ্রহে সম্মতি জানাল । 

উগ্রচণ্ডী মিসেস মুলারের সংস্পর্শ থেকে মাগাঁরেটকে সরিয়ে আনতেই চাইছিলেন স্বামীজি । তিনি 
এ বার মাগারেটকে ডেকে বললেন, তুমি বেলুড়ে ওদের সঙ্গে থাকবে £ তোমার ভাল লাগবে । 
দেখো, মিসেস বুলের বাড়ি যেন আগাগোড়াই ভালবাসা, শুধু ভালবাসা । 

বেলুড়ে চলে এসে মাগরিট সর্বপ্রথম স্বচ্ছন্দ বোধ করল । এমন খোলামেলা পরিবেশ, সামনে 
এত বড় একটা নদী । নৌকোর মাঝিরা গান গাইতে গাইতে যায়, একটা মস্ত ঝাঁকড়া আমগাছে কত 
রকম পাখি এসে বসে, এ সব দেখলেই মন ভাল হয়ে যায় । আমেরিকান মহিলা দুটির ব্যবহারে 
কোনও খাদ নেই । ওরা মাগাঁরেটকে আন্তরিকভাবে গ্রহণ করেছে । 

সবচেয়ে বড় কথা, এখানে প্রতিদিন অনেকক্ষণ স্বামীজির সঙ্গে দেখা হয় । ভোরবেলাতেই 
স্বামীজি অন্য বাড়িটি থেকে এখানে চা খেতে চলে আসেন । তিনিই ওদের ডেকে জাগান । 
আমগাছটির তলায় বসে চায়ের আসর | ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় । স্বামীজি এক একদিন তাদের 
রামায়ণ-মহাভারত, এক একদিন ভারতের ইতিহাসের নানান কাহিনী শোনান । 

জয়া এবং ধীরামাতার মতন মাগাঁরেটেরও তো একটা বাংলা নাম দিতে হবে। স্বামীজি 
মাারেটের মুখে একদিন এই অনুরোধ শুনে বললেন, তুমি তো এ দেশের জন্য মন-প্রাণ নিবেদন 
করে বসে আছ, তোমার আর ফেরা হবে না । তাই তোমার নাম নিবেদিতা । 

ওলি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি সত্যিই আর ইংল্যান্ডে ফিরবে না? 

নিবেদিতা স্বামীজির দিকে তাকিয়ে বলল, উনি সঙ্গে নিয়ে গেলে যাব । গুকে ছেড়ে আমি আর 
কোথাও যাব না । 


80 


‘রাধার কী হৈল অন্তরে ব্যথা । বসিয়া বিরলে থাকয়ে একলে, না শুনে কাহারো কথা... |; 
কুসুমকুমারী মাঝে মাঝেই নয়নমণির উদ্দেশে এই গানের কলি গেয়ে ওঠে । অন্য সখীরা হাসে । 
সবাই কিছুকাল ধরে নয়নমণির ব্যবহারে এক গভীর পরিবর্তন লক্ষ করেছে। সে যেন হারিয়ে 
ফেলেছে তার মানসিক ভারসাম্য । 

ক্লাসিক থিয়েটার খোলার পর অমরেন্দ্রনাথ তার অভিনেতা-অভিনেত্রীদের ওপর নানান নিয়ম 
কানুনের শাসন চাপিয়ে দিয়েছিল । তা ঠিক সময়ে যাওয়া-আসা, পার্ট মুখস্থ করা, মহড়ার সময় 
হাসি-মস্করা বন্ধ রাখা এই রকম কিছু কিছু নিয়ম তো মানতেই হবে । কিন্তু নিয়ম ভাল, নিয়মের 
বাড়াবাড়ি ভাল নয় | থিয়েটারের মেয়েরা রাস্তায় আলো-বাতাস গায়ে লাগাতে পারবে না, বাইরের 


২৯১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লোকের সঙ্গে কথা বলতে পারবে না, নাচের রিহাসলে সবকটি মেয়েকে সারাদিন উপবাসে থাকতে 
হবে, কেউ কারুকে টাকা ধাব দেবে না, এসব আবার কী ? নয়নমণি অন্যদের মুখপাত্রী হয়ে 
অমরেন্দ্রনাথের এরকম কিছু কিছু নির্দেশের প্রতিবাদ জানিয়েছে । অমরেন্দ্রনাথের মুখের ওপর কথা 
বলার সাহস শুধু সেই দেখিয়েছে । নাচের রিহাসলের সময় একদিন একটি মেয়ে অজ্ঞান হয়ে 
গিষেছিল, সাবাদিন সে বেচারি কিছু খায়নি । দুর্বল শরীর অবসন্ন হয়ে গিয়েছিল তার । নয়নমণি 
দ্রুত গিযে সে মেয়েটিকে কোলে নিয়ে নৃত্য শিক্ষক নেপা বোসকে তেজের সঙ্গে বসেছিল, দুটো 
ডাল-ভাত খেযে এলে নাচতে পাববে না, এর কী মানে আছে ? আমি তো রোজ কিছু না কিছু খেয়ে 
আসি, আমাব নাচেব সময কি পা এলিয়ে যায় ? 

অমরেন্দ্রব যতই রুক্ষ মেজাজ হোক, নয়নমণিকে সে টিট করতে পারেনি । নয়নমণি যে কারুর 
তোষামোদ করে না, থিষেটারের চাকরি আঁকড়ে থাকার জন্য সে লালায়িতও নয়, যখন তখন সে 
ছেডে চলে যেতে পারে । তাকে বাদ দিলে ক্লাসিকেরও এখন চলবে না । থিয়েটারের সব মেয়েরা 
নয়নমণিকে তাদের নেত্রী হিসেবে মেনে নিয়েছিল, তাদের যে কোনও অভিযোগ নয়নমণিকেই 
জানাত । 

বেশ চলছিল, হঠাৎ কী হল নযনমণির ? সে এখন আব হাসে না । কারুর সঙ্গে পারতপক্ষে কথা 
বলে না, অন্যদেব থেকে খানিক দূরে সরে গিয়ে চুপচাপ বসে থাকে । অন্য মেয়েরা তাদের দুঃখেব 
কথা নয়নমণিকে জানাতে গেলে সে তাকিয়ে থাকে উদাসীনভাবে, উত্তর দেয় না। 

অমরেন্দ্রও নযনমণির এই আকস্মিক পরিবর্তন লক্ষ করেছে । কিন্তু অভিনয়ের সময় তার কোনও 
ভুল হয় না, ঠিক ঠিক সময়ে মঞ্চে ঢোকে, নাচে-গানে মাতিয়ে দেয়, প্রতিটি শো-তে অন্তত সাতবার 
ক্ল্যাপ পায় । অনা সময় সে যদি এক কোণে চুপচাপ বসে থাকে, তাতে বলার কিছু নেই। 

সহ-অভিনেত্রীরা কৌতুক-ভাঁড়ামি করে তাকে হাসাবার চেষ্টা করেছে, সে হাসে না । তার আঁচল 
ধরে টেনে, খোঁপা খুলে দিয়ে খুনসুটি করলে সে রাগে না। হ্যাঁ লা, তোর কী হয়েছে, কী হয়েছে, 
বারবার এ কথা জিজ্ঞেস করলে, সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না ! 

কাকব সঙ্গে ঝগডা-বিবাদ-মনোমালিন্য হয়েছে £ সবাই জানে, নযনমণি বাবু রাখে না। কত 
খানদানি লোক কত অর্থ অলঙ্কারের প্রলোভন দেখিয়েছে, তবু এ পর্যন্ত সে কারুর রক্ষিতা হয়নি । 
তাব শয়নকক্ষে পুরুষেব প্রবেশ নিষেধ । কোনও" পুরুষ মানুষের সঙ্গেই যার সম্পর্ক নেই, সে কলহ 
কববে কাব সঙ্গে ? 

ব্রজদূলাল নামে একটি অকিঞ্চিতকর অভিনেতা গঙ্গামণির বাড়িতে যাতায়াত করে । ব্রজদুলাল 
জানে সে থিয়েটারে কোনওদিন বড় পার্ট পাবে না, তার কণ্স্বরে ওঠা-নামা নেই, কখনও 
কাটা-সৈনিক, কখনও বড় জোর দু'লাইনের ডায়ালগ পায়, তবু থিয়েটারের সঙ্গে সে আষ্টেপৃষ্টে 
জড়িত । মহডার সময় সে সর্বক্ষণ বসে থাকে, অন্যদের ফুট-ফরমাশ খাটে, অভিনেতা-অভিনেত্রীদের 
সঙ্গেই সর্বক্ষণ কাটায়, নিজের বাড়িতে ফেরে না। থিয়েটার তার নেশা, থিয়েটারেই সে মরবে । এই 
ব্রজদুলাল নয়নমণির কৃপা পাওয়ার অনেক চেষ্টা করেছে, নয়নমণি যখন যে থিয়েটার বদলেছে, সেও 
সেখানে যায় । অবশ্য এতদিনে সে জেনে গেছে যে, কোনও দিনই সে নয়নমণির নেকনজরে পড়বে 
না, কোনও দিনই নয়নমণির শয্যায় তার স্থান হবে না| তবু নয়নমণির সান্নিধ্যে থাকাতেই সে ধন্য । 
কুসুমকুমাবীরা বিদ্রুপ কবে বলে, দৈবাৎ যদি নয়নমণি কোনও দিন ওই বেজা ভেড়ুয়াটাকে আদেশ 
দেয়, যা আমাব জন্য অমুকবাবুকে ডেকে নিয়ে আয়, তাতেও বেজাটা লাফাতে লাফাতে গিয়ে সেই 
বাবুকে ধরে আনবে, তাকে নয়নমণির ঘরে ঢুকিয়ে দিয়ে, বন্ধ দরজার বাইরে বসে কেত্রন গাইবে । 

ব্রজদুলাল গঙ্গামণির বাড়িতে প্রায় প্রতিদিনই যায়, ওখানকার সব খবর সে রাখে । তার কাছ 
থেকেও নয়নমণির এই ভাবান্তরের কোনও কারণ জানা যায় না। কী হল ওই মেয়ের ? 

কী যে হয়েছে, তা নয়নমণি নিজেও স্পষ্ট জানে না। 

ভরতের সঙ্গে বিচ্ছেদের পর ভূমিসৃতা ওরফে নয়নমণি পুরুষ মানুষদের প্রতি সম্পূর্ণ বিমুখ 
হয়েছিল । তার জীবনে পুরুষ মানুষের কোনও প্রয়োজন নেই । তার জীবনের একমাত্র অবলম্বন 


২০৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পুরুযোত্বম শ্রীকৃষ্ণ । শয়নকক্ষে সে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রেখেছে, প্রতিদিন সকালে সে সেই মূর্তির 
সামনে অনেকক্ষণ চুপ করে বসে থাকে । তার সমস্ত ব্যথা-বেদনা-আনন্দ সে ওই মূর্তিকেই নিবেদন 
করে । শ্রীকৃষ্ণের মুখের দিকে চেয়ে চেয়ে তার শরীরের জ্বালাও জুড়োয় । 

এক একদিন মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, সমস্ত শরীরে ছটফটানি ভাব আসে, দারুণ নিঃসঙ্গত 
যেন তাকে ভূতের মতন চেপে ধরে, সে তখন দ্রুত বিছানা ছেড়ে নেমে গিয়ে বাতি জ্বালে, শ্রীকৃষ্ণের 
মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে ব্যাকুল কণ্ঠে বলে, প্রভু, তুমিই আমার প্রাণসর্বস্ব, আমার সব 
জ্বালাযস্ত্রণা তোমার নয়ন স্পর্শে ঘুচিয়ে দাও ! আমি তোমারই দাসী, আমি আর কারও পানে এ 
জীবনে চাইব না । 

মূর্তির চোখদুটি নয়নমণিকে দেখে । যেন দুটি অদৃশ্য হাত এই ভূমিসূতাকে ভূমি থেকে তুলে 
নিয়ে বক্ষে জড়ায । 

কোনও কোনওদিন ভরতকে স্বপ্নে দেখলেও তার এমন অবস্থা হয় । শ্রীকৃষ্ণই তাকে ভরতের 
কথা ভুলিয়ে দেন । যাদুগোপালের পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাদের গৃহে 
সে কখনও কখনও যায়, সেখানে ক্কচিৎ কখনও ভবতের প্রসঙ্গ উত্থাপিত হয়, নয়নমণি তা শুনতে 
চায় না। ভরত নিরুদ্দিষ্ট, একজন নিরুদ্দিষ্ট মানুষকে নিয়ে কেন মিছিমিছি কষ্ট পাওয়া । সে তে 
ইচ্ছে করেই নিকদ্দেশে গেছে সকলকে ছেড়ে । 

শ্রীকৃষ্ণের মুর্তিব কাছে সব রকম সাস্তবনা পেত নয়নমণি, হঠাৎ একদিন তার ব্যতিক্রম হল । মাস 
দু-এক আগের কথা, এক সকালে চক্ষু বুজে ধ্যান করছে নয়নমণি, এক সময় সে দারুণ চমবে 
উঠল । শ্রীকৃষ্ণে মুর্তির বদলে তাব চক্ষু জুড়ে বয়েছে অন্য একজন পুরুষ ! 

এক সময় ভবতের মুখচ্ছবি এসে প্রায়ই শ্রীকৃষ্ণকে আড়াল কবে দিত । ভরতকে সে 
আত্মনিবেদন করেছিল, সেখান থেকে মানসিক বন্ধন ছাড়িয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ 
কবা সহজ হযনি । যতই দূরত্ব তৈরি হোক, বন্ধন কিছুতে যেতে চায় না । 

ধ্যানেব তীব্রতা বাড়িয়ে শেষ পর্যন্ত সে সেই মায়াপাশ থেকে মুক্ত হয়েছে । ভরত এখন অস্পষ্ট 
হযে গেছে, দিনমানে তার কথা প্রায় মনেই পড়ে না, মাঝে মাঝে সে শুধু স্বপ্নে ফিরে আসে | সে 
মনে মনে তখন বলে, হে নিরুদ্দিষ্ট, তুমি আর এসো না, এসো না, আমার দায়িত্বের বোঝা নিয়ে তুমি 
ব্যতিব্যস্ত হয়েছিলে, সে সব এখন ঘুচে গেছে । আমি আর ভূমিসৃতা নই, তার মৃত্যু হয়েছে, আমি 
এখন নয়নমণি । থিষেটাবের নটা । 

এতদিন পব আবার কোন পুরুষ মানুষ এল ? 

অস্পষ্ট থেকে প্রতিবিস্বটি ক্রমে ক্রমে স্পষ্ট হয় । ভরতের মতন একজন সাধারণ যুবক নয়, এর 
দেবদুর্লভ কান্তি, গৌববর্ণ, দীর্ঘকায়, ভ্রমরকৃষ্ণ চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত, সারা মুখে চিকণ দাড়ি 
টানা টানা দুটি চক্ষুব কী গভীর, মমস্পর্শী দৃষ্টি । নবাব বাদশাদের মতন কারুকার্যময় একটা আচকান 
পরিহিত । সমস্ত শরীরে পুরুষোচিত দীপ্তি, অথচ হাতের আঙুলগুলি কী কোমল । বীণানিন্দিত তার 
কণ্ঠস্বর । 

চিনতে এক মুহূর্ত ও দেরি হয় না, ইনি কবিবর রবীন্দ্রবাবু । “রাজা-রানী”র মহড়ার সময় উঠি 
এসেছেন ক্লাসিকে । তখন সবাই বলাবলি করেছিল, এমন সুপুরুষ, এমন মানী ব্যক্তির মতন ব্যবহার 
দেখাই যায় না। 

একজন বিখ্যাত ব্যক্তির চেহারা মনে পড়াটা স্বাভাবিক ব্যাপার । তবু কেন নয়নমণির বুক কেঁপে 
উঠল ? চক্ষে এল অশ্রু । 

পরপর কয়েকদিন ধ্যানের সময় শ্রীকৃষ্ণের বদলে রবীন্দ্রবাবুর মুখ মনে পড়ায় নয়নমণির খুবই কাঁ 
হতে লাগল । ওই মুখ, ওই মানুষটির দৃষ্টি তার সারা শরীর অবশ করে দিচ্ছে। এ এক অন্যরকঃ 
অনুভূতি । 

রবীন্দ্রবাবুকে সে দেখেছে মাত্র তিনবার, তাও তৃতীয়বার কোনও কথাই হয়নি । দু'বার তি 
মহড়ার সময় উপস্থিত ছিলেন, উচ্চারণ ও অভিব্যক্তি বুঝিয়ে দিয়েছেন, আর একবার তিনি জিজ্ঞে; 


২৯, 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করেছিলেন, তোমার নাম নয়নমণি ? হাতের একটি ভঙ্গি দেখাবার জন্য তিনি সামান্য স্পর্শ 
করেছিলেন নয়নমণির মুখ ৷ থিয়েটার করতে গেলে ছোঁয়াছানির কোনও বাছ-বিচার চলে না অন্য 
অভিনেতারা ঠেলাঠেলি করে, নাচের শিক্ষক সাপটে ধরে, পরিচালক কখনও কখনও চড় মারে । 
এসব ধর্তব্যের মধ্যেই নয় । কিন্ত ওই অপরূপ মানুষটি যে একবার একটুক্ষণের জন্য মুখখানি 
ছুলেন, তাতেই নয়নমণির সমস্ত শরীর ঝনঝনিয়ে উঠেছিল । এ যেন বহুদিন পর সত্যিকারের এক 
পুরুষ মানুষের স্পর্শ । নয়নমণির সেই শিহরন কেউ বুঝতে পারেনি । 

তৃতীয়বার তিনি ছিলেন দর্শকের আসনে | রাজা-রানী তিনি সবান্ধবে দেখতে এসেছিলেন তৃতীয় 
রাতে । নয়নমণি সে কথা জানতও না। অভিনয়ের সময় মঞ্চে আলোর খেলা চলে, প্রেক্ষাগৃহ 
থাকে অন্ধকার, নয়নমণি দর্শকদের দিকে তাকায়ও না । রবীন্দ্রবাবু বসেছিলেন প্রথম সারির ঠিক 
মাঝখানে, হঠাৎ নয়নমণির চোখ পড়ে গেল সেদিকে । অন্ধকারের মধ্যেই যেন নিজস্ব আলোয় 
উদ্ভাসিত হয়ে বসে আছেন কবি । এবং তিনি এক দৃষ্টিতে নয়নমণিকেই দেখছেন । 

তারপর অন্যান্য দৃশ্যে যতবার নয়নমণি ঘুরে ফিরে আসে, রবীন্দ্রনাথের দৃষ্টির সঙ্গে তার দৃষ্টি 
নিবদ্ধ হয় । তিনি কি আর কারুকে দেখছেন না । শুধু নয়নমণির দিকেই চেয়ে আছেন ? একি সত্য 
হতে পারে, না, না সত্য নয় । তবু, শারীরিক স্পর্শের মতনই, সেই দৃষ্টির সংযোগে নয়নমণির সারা 
শরীরে সুখানুভূতি হচ্ছিল । 

অভিনয় সাঙ্গ হলে রবীন্দ্রবাবু গ্রিনরুমে এসেছিলেন, অমরেন্দ্রনাথ ও আর দু' একজনের সঙ্গে কথা 
বলেছেন, নয়নমণি কিছুতেই ওর সামনে আসতে পারেনি । কী যে সঙ্কোচ তাকে পেয়ে বসেছিল । 
যেন ওর সামনে গেলে সে চক্ষু তুলে কথাই বলতে পারবে না । 

আর দেখা হয়নি । শুধু বারবার তিনি ফিরে আসছেন ধ্যানে । শুধু বিখ্যাত ব্যক্তি নন, উনি 
একজন পুরুষ । পুরুষের মতন পুরুষ, মনশ্চক্ষে ওঁকে দেখলেই নয়নমণির সেইরকম রোমাঞ্চ হয় । 
ছি ছি, এ কী লজ্জার কথা । শ্রীকৃষ্ণের সামনে বসে সে অন্য পুরুষের কথা ভাবছে । অথচ মনকে 
যে দমন করা যায় না। বারবার মন ওঁকে ফিরিয়ে আনে । কেন আনে £ আর কোনওদিনও 
সশবীরে দেখা হবে কি না সন্দেহ, আকাশের রবির মতনই উনি সুদূর । 

তবু দিন দিন আকর্ষণের তীব্রতা বেড়েই যায় | দিনে রাতে যখন তখন মনে পড়ে তাঁর কথা । 
মনে পড়লেই শরীরে সেই রোমাঞ্চ । শরীরের এ কী বেহায়াপনা ! 

এ কথা সে কারুকে বলতেও পারে না । মনের সব কথা বলার মতন ঘনিষ্ঠ সাথি তো তার কেউ 
নেই। গঙ্গামণিকেও এই কথা বলা চলে না। ওর সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে, জানবে 
কার কাছে ! পত্রপত্রিকায় মাঝে মাঝে রবীন্দ্রবাবুর নাম দেখা যায়, সেই ছাপার অক্ষরের দিকে 
নয়নমণি তৃষিতভাবে তাকিয়ে থাকে । যেন সেই নামের মধ্যেই ফুটে ওঠে অবয়ব | এই নামটি 
দেখার জন্য নয়নমণি অনেক পত্রপত্রিকা কেনে । “সাহিত্য নামে একটা কাগজে কে একটা লোক 
ওঁকে গাল দিয়েছে দেখে নয়নমণির সর্ব অঙ্গ জ্বলে উঠেছিল । পত্রিকাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল 
আস্তাকুড়ে । এখন মনে মনে রবীন্দ্রবাবুকে সে জীবন দেবতা করে নিয়েছে, তাঁর কোনও নিন্দে সে 
সহ্য করতে পারবে না । 

অপ্রত্যাশিতভাবে একদিন সে ওঁর সম্পর্কে কিছু কথা শুনতে পায় । 

মহড়া শেষ হবার পরেও কিছুক্ষণ গুলতানি চলে । যাদের বাড়ির টান নেই, তারা থেকে যায় । 
কিছু খাবার দাবার আসে । “আলিবাবা” নাটক খুব জমে গেছে, ক্লাসিকের এখন দারুণ রবরবা । এই 
‘আলিবাবা’ যখন প্রথম মঞ্চস্থ হল, তখন দর্শকই আসতে চায়নি, গিরিশবাবু নেই, অর্ধেন্দুশেখর নেই, 
উটকো অমর দত্তর অভিনয় কে দেখতে চায়! প্রথম দু-একটা নাটকে কিছু কৌতুহলী লোক 
এসেছিল, 'আলিবাবা"য় দর্শকরা সব ভোঁ ভাঁ। এমনও দিন গেছে, দশ বারো জনের বেশি টিকিট 
কাটেনি । অথচ অভিনয় বন্ধ রাখা যায় না, তখন ব্রজদুলালের মতন কর্মীরা রাস্তায় গিয়ে পথিকদের 
কাছে হাত জোড় করে বলেছে, “আলিবাবা দেখবেন আসুন, বিনা পয়সায়, দয়া করে আসুন |" সেই 
বিনা পয়সার দর্শকরাই মুগ্ধ, বিমোহিত হয়ে অন্যদের কাছে গঞ্জ করেছে। থিয়েটারের সবচেয়ে ভাল 


২৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রচার, লোকের মুখে মুখে প্রচার । কাগজের বিজ্ঞাপনের চেয়েও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনেক বেশি 
বিশ্বাসযোগ্য । ক্রমে এ নাটকের খ্যাতি ছড়াল, দর্শকদের ভিড় বাড়তে লাগল । এখন এমন অবস্থা, 
প্রতিটি শো হাউজ ফুল । বহু লোক টিকিট কাটতে এসেও নিরাশ হয়ে ফিরে যায় । ক্লাসিকের সবাই 
এখন খুব খুশিতে আছে । 

এক সঙ্গে দু'খিলি পান মুখে দিয়ে কুসুমকুমারী বলল, আমাদের রাজা-রানীর সময় রোববাবু নামে 
একজন নাট্যকার আসতেন মনে আছে ? ওব্‌ বাবা, তাঁর কী গুমোর ! আমাদের অমরবাবু গেসলেন 
‘আলিবাবা’ দেখার জন্য নেমন্তন্ন করতে, তিনি আসতে পারবেন না। তাঁর সময় নেই। হিংসে, 
বুঝলি হিংসে । তিনি নিজের নাটক ছাড়া অন্যের নাটক দেখবেন না । রাজা-রানী তো চলল না 
মোটেও । ওর নাটক আবাব কে নেবে ? অমন কত নাট্যকার এল গেল, ঢের দেখেছি ! 

ব্রজদুূলাল বলল, তুই বলছিস কী রে কুসোম ! রোববাবু কি শুধু নাট্যকার নাকি ? উনি কোবতে 
টবতে লেখেন, দু'দশ লাখ গানও বেঁধেছেন শুনেছি, কিন্তু ওসব কিছু না । ওসব হল এলেবেলে 
খেয়াল, আসলে ঠাকুররা তো মস্ত জমিদার । সে ভমিদারির বেশির ভাগটা উনিই দেখাশুনো করেন 
শুনেছি । ইচ্ছে করলে ওর মতন মানুষ এ রকম তিনটে থিয়েটার কিনতে পারেন । 

চোখ গোল গোল করে কুসুমকুমারী বলল, শখের নাট্যকার, তাই বলো ! রাজা-রানীর সময় যখন 
আসতেন, আমি দুটো অন্য কথা বলতে গেলুম, পাত্তাই দিলেন না । 

ব্ৰজদুলাল হাসতে হাসতে বলল, কথা বলার সময় তুই চোখ ঘুরিয়েছিলি ? পুরুষ মানুষ দেখলেই 
তো তোর খাই খাই ভাব হয় | এরা বনেদি লোক, ওসব পছন্দ করে না। 

দাত টগর হাঁ গা, অতবড় জমিদার তো রাঁড় 
রা ? 

ব্রজদুলাল বলল, কে জানে, তা কে ঞ্কবর রাখে ! আমাদের ঢোল বাজায় যে গুপী, তার বাপ 
ঠাকুরদের জমিদারি সেবেস্তায় কাজ করে । গুপীর বাপের কাছে শুনিছি, রোববাবু বাঙালদেশে 
জমিদারি দেখতে গিয়ে বজরায় থাকেন, মাটিতে পা দেন না। সেই বজরায় সাহেব সুবোরা আসে, 
আরও সব জমিদাব, ইযার বক্সিরা আসে, খানা-পিনা হয়, সেখানে কি আর বাইজী নাচে না? 
জমিদাররা ইচ্ছে করলেই প্রতোক রাতে একটা করে নতুন মাগি আনাতে পারে । বাঁধা মাগি রাখতে 
যাবে কোন দুঃখে । রোববাবুর বিয়ে করা বউয়ের ঘরে পাঁচটি ছেলেমেয়ে, আরও কত ছেলেমেয়ে 
কত জায়গায় ছডিয়ে আছে কে জানে ! আহা হা আমি যদি ভাগ্য করে অমন কোনও জমিদারের ঘরে 
জন্মাতুম, তা হলে ভ্রমরের মতন নিত্যি নতুন ফুলে ফুলে মধু খেতুম । 

কুসুমকুমারী বলল, মর মুখপোড়া ! 

নয়নমণি যথারীতি খানিকটা দূরে সরে বসে আছে । এ সব কথা তার কানে যায়, আগুনের ছ্যাঁকা 
লাগার মতন সে শিউরে শিউরে ওঠে । খুব রাগ হলেও সে এসব কথার প্রতিবাদ করে না। ওদের 
কথা বিশ্বাসও কবে না সে। সে দেখেছে, বেশির ভাগ মানুষই অন্যের নিন্দে করে সুখ পায় । মুক্ত 
মনে অন্যের প্রশংসা করতে পারে ক'জন ? প্রশংসাবাক্য যেন খুবই মূল্যবান জিনিস, কেউই প্রাণে 
ধরে খরচ করতে চায় না । প্রশংসার ভাষাতে বৈচিত্র্য নেই, কিন্তু নিন্দের সময় কতরকম রং-বেরঙের 
বাক্যচ্ছটা ফুটে বেরোয় । 

শ্রীকৃষ্ণের নামেও তো কত অপবাদ আছে, সত্যিকারের ভক্ত কি তা মনে রাখে ? নয়নমণি নিজের 
অভিজ্ঞতায় বিচার করে, রবীন্দ্রবাবুকে সে যতটুকু দেখেছে, তাতেই তার মনে হয়েছে ওঁর গুণের 
পরিমাপ করা ব্রজদুলালের মতন পরের মুখে ঝাল খাওয়া মানুষদের পক্ষে সম্ভব নয় । উনি জমিদার 
হলেও অন্য জমিদারদের সঙ্গে ওঁর তুলনা চলে না, জমিদারও তো কম দেখেনি নয়নমণি ! 

রবীন্দ্রবাবুর সান্নিধ্যে যাবার উপায় নেই, সে ওর অনেকগুলি বই কিনিয়ে আনাল | বেশির ভাগই 
কবিতার বই । নয়নমণি কিছু কিছু গল্প-উপন্যাস পাঠ করেছে । কবিতা সে ঠিক বোঝে না। বৈষ্ণব 
পদকতাঁদের কিছু গান তার মুখস্থ আছে, এ ছাড়া অন্য কবিতা বিশেষ পড়েনি । অমর দত্ত আর 
শ্মীরোদপ্রসাদ একদিন তর্কের সময় মাইকেল নামে একজন কবির নাম করছিলেন বারবার । 


২০৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থেমে থেমে অন্য মেয়েদের তুলে নিতে হয়, কোনও কোনওদিন সে একাই যায়| যাত্রাপথেও 
গাড়ির মধ্যে বসে সে রবীন্দ্রবাবুর বই পড়ে, কবিতার বই বারবার পড়া যায়, পঙ্ক্তিগুলো মুখস্থ হলে 
বেশি রসগ্রহণ করা যায় । সে সময় নয়নমণি বাইরের দৃশ্য খেয়াল করে না। 

একদিন নয়নমণির মনে হল, গাড়িটা যেন বড় বেশিক্ষণ ধরে যাচ্ছে । আজ মঞ্চে অভিনয় নেই, 
পরবর্তী নাটকের মহড়া হবার কথা, সবে মাত্র বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। পদাঁ সরিয়ে নয়নমণি 
একবার বাইরে তাকাল, এ তো প্রতিদিনের পরিচিত পথ নয়, সম্পূর্ণ অচেনা রাস্তা । নয়নমণি একবার 
মুখ বাড়িয়ে সহিসকে ডাকার চেষ্টা করল, ঘোড়ার পায়ের কপ কপ শব্দের জন্য সে শুনতে পেল 
না। সহিস অবশ্য বেশ পরিচিত এবং বিশ্বস্ত, ভয়ের কিছু নেই। 

খানিক বাদে গাড়ি থামল, সহিস এসে দরজা খুলে দিতে নয়নমণি জিজ্ঞেস করল, আজ কোথায় 
নিয়ে এলে ? 

অঞ্চলটি ফাঁকা ফাঁকা । কিছুদূর অন্তর অন্তর এক একটি বাড়ি । গাড়িটি থেমেছে একটি মস্ত 
লোহাব গেটের সামনে, ভেতরে বাগানের মধ্য দিয়ে সুরকি ঢালা পথ, সেই পথের দু'ধারে জ্বলছে 
গ্যাসের বাতি | 

গেটের কাছে দাঁড়িয়ে আছে নৃত্যশিক্ষক নেপা বোস, সে সব সময় জবরজং পোশাক পরে থাকে, 
তাব পাজামার বং হলুদ, কুতরি রং টকটকে লাল, মাথায় আবার একটা মুসলমানি ফেজ । সহিস 
কিছু বলার আগেই সে বলল, এসো এসো নয়নমণি, তোমারি কুশলে কুশল মানি | 

গাড়ি থেকে নেমে নযনমণি ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, আজ রিহাসলি হবে না? 

নেপা বলল, হবে না কেন, এখানে হবে । কালুবাবুর হুকুম । এটা কালুবাবুর বাগানবাড়ি । 

মানিকতলার দিকে অমর দত্তর একটি বাগান বাড়ি আছে, এ-কথা শুনেছে নয়নমণি । কিন্তু আগে 
কোনওদিন সেখানে মহড়া হয়নি । বাড়িটি ভারী সুন্দর, মালিকের শৌখিনতার প্রমাণ পাওয়া যায় । 
চার দিকে বাগান, তার মধ্যে একটি দ্বিতল গৃহ, প্রবেশ পথের ৰাইরে বর্শা হাতে দুটি পুতুল-দারোয়ান 
ঠিক জীবন্ত বলে মনে হয় । 

লাল মখমলের পদাঁ সবিয়ে ভেতরে ঢুকলে দেখা যায় একটি প্রশস্ত হলঘর, সেখানে ঝুলছে রঙিন 
ঝাড়লষ্ঠন, দেয়ালে দেয়ালে বিলাতি ছবি । বাড়ির অন্দর একেবারে নিশ্তৰ, আর কোনও 
জন মনুষ্যের সাড়া পাওয়া গেল না। 

নয়নমণি জিজ্ঞেস কবল, আব কেউ এখনও এসে পৌঁছয়নি ? 

নেপা বলল, আর কে আসবে না আসবে তা তো আমি জানি না । আমাকে কালুবাবু শুধু তোমার 
জন্যই বাইরে দাঁড়াতে বলেছিলেন । ্‌ 

ওপরের সিঁড়ি দিযে নেমে এল অমর দত্ত । কৌঁচানো ধুতির ওপর শুধু একটা বেনিয়ান পরা, 
মাথার চুল অবিন্যস্ত, চক্ষু দুটি দেখলেই বোঝা যায় সে প্রকৃতিস্থ নয়, এখনও হাতে একটি মদের 
বোতল । 

অমরকে এই অবস্থায় নয়নমণি কখনও দেখেনি । রঙ্গালয়ে সে কঠোর নিয়মশৃঙ্খলা মানে, 
সেখানে মদ্যপান নিষিদ্ধ নিজেও কখনও পান করে না। প্রথম প্রথম এই নবীন নায়ক ও নাট্য 
পরিচালককে বেশ ভাল লেগেছিল নয়নমণির, থিয়েটারের জগতে এই যুবকটিকে মনে হত 
ব্যতিক্রম | ক্রমশ অবশ্য অমর দত্তর অন্য সব গুণপনার কথাও সে জেনেছে। উচ্চ বংশের ছেলে 
হলেও সে অল্প বয়েসেই বখাটে ৷ লেখাপড়ায় মন ছিল না, কুসঙ্গে পড়ে উচ্ছন্নে যাবার কিছু বাকি 
রাখেনি । পনেরো বছর বয়েসেই তার বিয়ে হয়েছে, কিন্তু বিবাহিত স্ত্রীকে নিয়ে সুখে সংসার করলে 
যে সমাজে মান থাকে না । ভাল করে দাড়ি গোঁফ গজাবার আগেই সে এক রক্ষিতা রেখেছে এই 
মানিকতলার বাগানবাড়িতে । ব্রজদুলাল সব খবর রাখে, তার কাছ থেকেই শোনা গিয়েছিল যে 
অমরের মা নাকি দুঃখ করে বলেছিলেন, ঘরে অমন সুন্দরী সতী-লক্ষ্মী বউ, তাকে ফেলে অমর এক 
বাঁদর মাগি নিয়ে আছে । 

অমরের অভিনয়-প্রতিভা আছে, এটা স্বীকার করতেই হবে । “আলিবাবা'র প্রভূত জনপ্রিয়তার 


২৯৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পর অনেকেই স্বীকার করেছে যে, এবার বাংলা নাট্যজগৎ জয় করে নেবে এই ছোকরাটি । 

বয়েসে ছোট বলে নয়নমণি কখনও অমরকে সমীহ করে কথা বলেনি । অমরও যতই তেজ 
দেখায়, কিছুতেই পুরোপুরি বশ্যতা স্বীকার করাতে পারেনি এই মেয়েটিকে । দু'জনের ঝগড়া ও কথা 
কাটাকাটির মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল । কিন্তু রবিবাবু মন জুড়ে থাকার পর নয়নমণি 
আর অমরকে তেমন পছন্দ করতে পারে না। 

নয়নমণি বলল, আর কে কে আসবে ? আমাকে এত সাত তাড়াতাড়ি আনালেন কেন ? 

অমর নীচে নেমে ধপাস করে একটা সোফায় বসে পড়ে বলল, আর কেউ আসবে না । আজ 
শুধু তুমি। তুমি আর আমি । হ্যাঁ নেপা বোস থাকবে, তা থাকুক, মনে করো, ও একটা খাঁচার 
পাখি । নেপা বোস নতুন ড্যান্সের তালিম দেবে, তুমি নেচে দেখাবে | শুধু আমি দেখব, দেখে 
পছন্দ করব ! 

নয়নমণি বলল, এ আবার কী ধরনের রিহাসলি ? কোন নাটক ? 

অমর বলল, নাটক যাই হোক না। নাচ তো থাকবেই । নাচ না থাকলে লোকে টিকিট কাটে 
না। এবার তোর একখানা উলঙ্গিনী ড্যান্স জুড়ে দেব ! 

নয়নমণি নেপা বোসকে বলল, নাটকের ঠিক নেই, আগেই নাচ £ ও আমি পারব না। আগে 
পার্টটা বুঝে নিতে হবে না ? আমার বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করুন । 

অমর জড়িত গলায় ধমক দিয়ে বলল, আ্যাই ছুঁড়ি, ওর দিকে ফিরে কথা বলছিস কেন ? আমি 
মালিক । আমার দিকে তাকা । আমার হুকুম, তোকে নাচতে হবে ! 

নয়নমণি কঠিন মুখ করে বলল, কারুর হুকুম মানার জন্য আমি থিয়েটারে যোগ দিইনি । 
মালিককে একা একা নাচ দেখাবার কোনও শর্ত ছিল না। 

অমর বলল, তুই সব সময় শর্ত শর্ত করিস কেন রে? এ কী পাটকলের নোকরি নাকি ? 
থিয়েটারে পরিচালকের মেজাজ আর মর্জি সবচেয়ে বড় কথা । মাঝে মাঝে এ বাড়িতে রিহাসলি 
হবে । কুসুম, ভূষণ, রানি, ক্ষেমী, বীণা এরা সবাই এসেছে । একা একা এসেছে । 

নয়নমণি বলল, শুধু মেয়েরা রিহাসলি দিতে আসে ? পুরুষদের দরকার নেই ? 

অমর বলল, আরে রোজ রোজ সন্ধের পর কি ব্যাটাছেলের মুখ দেখতে ভাল লাগে ? পুরো পুরো 
রিহাসলি তো বোর্ডে হয়ই । এখানে তোরা মাঝে মাঝে এসে আমার মেজাজ শরিফ করে দিবি । 
বুঝলি ? নে এবার আঁচলটা গুজে কোমরে বেঁধে নে। 

নয়নমণি বলল, অমরবাবু, আপনি নেশা করেছেন, এখন আপনি আর আপনাতে নেই। 
কুসুম-ভূষণরা কী করে আমি জানি না, আপনি সজ্ঞানে থাকলে আমাকে এমন মন্দ প্রস্তাব দিতেন 
না। কাল আপনার সঙ্গে কথা হবে । 

নেপা বোস বলল, দু' একখানা নাচ নেচেই দাও না নয়ন ! সেই যে একটা হংস-নাচের কথা 
তোমায় বলেছিলুম । 

নয়নমণি কোনও কথা না বলে নৃত্যশিক্ষকটির দিকে শুধু খর চক্ষে তাকাল । 

অমর বোতলে আর একটা চুমুক দিয়ে দর্পের সঙ্গে বলল, কী আমি মাতাল ? আমি মদ খাই 
বটে। কিন্ত মাতাল হই, এ কথা কোনও শুয়োরের বাচ্চাও বলতে পারবে না। জ্ঞান টনটনে 
আছে । নাচতে নেমে ঘোমটা ! থিয়েটারে এসে সতী-সাধবী সেজে থাকতে চাস ! 

টলমলে পায়ে উঠে এসে সে নয়নমণির একটা হাত খপ করে ধরে বলল, তোর বিষ দাঁত আমি 
ভেঙে দেব ! নাচবি কি না বল ! 

ঠাণ্ডা গলায় নয়নমণি বলল, আমার ওপর কক্ষনও জোর করবেন না, অমরবাবু । হাত ছাড়ুন । 
আমার অনিচ্ছায় কেউ আমার গায়ে হাত দিলে আমি সহ্য করতে পারি না। এ ব্যাপারে আমার 
একটা কঠিন শপথ আছে । 

অমর ব্যগ্র ভাবে জিজ্ঞেস করল, কী শপথ, শুনি শুনি ! 

তার চোখে চোখ রেখে নয়নমণি বলল, তাকে আমি খুন করে ফেলব ! 


২৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভ্যাবাচ্যাকা খেয়ে অমর নেপার দিকে তাকিয়ে বলল, ওগো, বলে কী ! খুন করে ফেলবে ? এ 
মাগির এত তেজ হয় কী করে ? আমি থিয়েটারের মালিক, আমার কথা শুনবে না ? 
তারপর সে এক অদ্ভুত কাণ্ড করল 1 ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে দু'হাত জুড়ে কান্নামিশ্রিত 
কণ্ঠে বলল, নয়ন, অমন কোরো না ! কেউ আমার কথা না শুনলে আমার বড় রাগ হয় । সেই রাগ 
থেকে বুকে কষ্ট হয় | সবাই যদি শোনে, নয়ন আমার হুকুম অগ্রাহ্য করেছে, তা হলে আমার মান 
কোথায় থাকবে ? একটুখানি নাচ, লক্ষ্মীটি, অন্তত দু'চার পাক, তাতে আমার কথা থাকে 
অমর নয়নমণির পা জড়িয়ে ধরতে যেতেই সে ত্রস্তে সরে গেল। ঝোঁক সামলাতে না পেরে 
অমর পড়ে গেল উপুড় হয়ে । তারপর মেঝেতে গড়াগড়ি দিতে দিতে শিশুর মতন অভিমানে বলতে 
লাগল, একটু নাচ, তোর পায়ে ধরছি, আমার মাথার দিব্যি, ওই হংস-নাচখানা শুধু দেখা, আর 
কোনওদিন বলব না । শুধু আজকের দিনটা । 
নেপা বোস হো-হো করে হেসে উঠল । নয়নমণিও না হেসে পারল না। 
ন্যাপা বোস জিজ্ঞেস করল, কী গো, এ পাগল তো থামবে না দেখছি । একটু নাচবে নাকি ? 
ঘুডুর বেঁধে দেব ? 
নয়নমণি দু'দিকে মাথা নেড়ে বলল, না। 
অমর জোর করুক বা কেঁদে ভাসাক, তবু নয়নমণি তার নাচের মযদিা নষ্ট করবে না। সে সোজা 
বেরিয়ে গেল বাইরে । 
সে রাতে বাড়ি ফিরে নয়নমণি ভাল করে স্নান করল । সে মনে মনে ঠিক করে ফেলেছে, অমর 
দত্ত আর একদিন ওরকম বাড়াবাড়ি করলে সে ক্লাসিক ছেড়ে দেবে । এই ধরনের ঘটনায় তার মনের 
মধ্যে যে অশান্তির ঝড় বইতে থাকে, তা সহজে থামে না। কেন পুরুষরা মনে করে যে মেয়েদের 
ওপর জোর করে সব কিছু আদায় করা যায় ! 
আত্মস্থ হবার জন্যে সে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে বসল । চোখ বুজতেই সে দেখতে পেল 
রবিবাবুর সৌম্য সুন্দর মুখখানি । নয়নমণির ঠোঁট নড়তে লাগল, কোনও মন্ত্রের বদলে সে বলতে 
লাগল, রবিবাবুর কবিতা": 
র আমার হদয় প্রাণ 
সকলি করেছি দান 
কেবল শরমখানি রেখেছি । 
চাহিয়া নিজের পানে 
নিশিদিন সাবধানে 
সযতনে আপনারে ঢেকেছি। .... 
অনেকক্ষণ এই ভাবে বসে থাকার পর নয়নমণি ভাবল, রবিবাবুর কাছাকাছি সে যেতে পারবে না, 
কিন্তু তাঁকে একটা চিঠি লেখা যায় না ? এই অধীনার চিঠিখানি যদি তিনি একবার হাতে তুলে নেন, 
সেটাই তো হবে তাঁর স্পর্শ । 


৪১ 


বাল গঙ্গাধর তিলকের মামলা চালাবার জন্য কলকাতায় যথেষ্ট চাঁদা তোলা হয়েছিল, ব্যারিস্টারও 
পাঠানো হয়েছিল, কিন্ত কোনও লাভ হল না। ইংরেজ-সরকার কঠোর দৃষ্টান্ত স্থাপনে বদ্ধ পরিকর । 
নিজস্ব পত্র-পত্রিকায় কিছু স্বাধীন মতামত প্রকাশ করা ছাড়া ইংরেজ-হত্যাকারীদের সঙ্গে তিলকের 


২৯৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কোনও যোগসূত্র প্রমাণিত না হলেও তাঁর আঠারো মাসের কারাদণ্ড হয়েছে। তার পরেই 
ভারতীয়দের মতামত সম্পূর্ণ অগ্রাহ্য করে পাশ হয়ে গেল সিডিশান আইন ! 

কংগ্রেসের অধিবেশনে ইংরেজ শাসনের পরোক্ষ সমালোচনা ও কিছু কিছু অধিকার আদায়ের জন্য 
বক্তৃতাবাজি এতদিন শাসকমহল খানিকটা কৌতুকের চোখে দেখত, এই আইন এবার সেইসব 
বক্তাদের প্রতি খানিকটা চোখ রাঙানি দিল । কিছু কিছু পত্র-পত্রিকায় মাঝে মাঝে যে উগ্র সুর দেখা 
দিচ্ছিল, তাও নরম হয়ে গেল । 

চাপেকর ভ্রাতৃদ্ধয়ের পক্ষেও বেশিদিন আত্মগোপন করে থাকা সম্ভব হল না। প্রত্যেকের মাথার 
দাম বিশ হাজার টাকা । এ দেশে বিশ্বাসঘাতকের অভাব নেই। দামোদর আর বালকৃষ্ণ একটা 
কীর্তনের দলে ভিডে গিয়ে খোল-করতাল বাজিয়ে গান গেয়ে গেয়ে ঘুরে বেড়াত । বেশ কিছুদিন 
তাদের কেউ সন্দেহ করেনি । একদিন দু'জন চর পুলিশ ডেকে এনে সেখানে ওদের ধরিয়ে দিল 
হাতেনাতে ৷ খুব সংক্ষিপ্ত বিচারে দু'জনেরই ফাঁসির হুকুম হয়ে গেল । 

ওদের ছোট ভাই বাসুদেওকে পুলিশ প্রথম সন্দেহ করেনি । তাকে রোজ হাজিরা দিতে হত 
থানায় । বাসুদেও”র মাত্র সতেরো বছর বয়েস, হত্যাকাণ্ডের দিন সেও যে সঙ্গে ছিল পুলিশ তা টের 
পেয়ে গেছে । তবু তাকে আশ্বাস দেওয়া হল, সে রাজসাক্ষী হলে ক্ষমা পেয়ে যাবে । 

সহোদর দুই জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে সাক্ষী দেবে বাসুদেও ? বরং সে দাদাদের সঙ্গে মিলিত হতে 
চায়। এক সন্ধেবেলা সে মহাদেও রানাডেকে সঙ্গে নিয়ে চলে এল সেই বিশ্বাসঘাতকদের বাড়ির 
সামনে । অমাবস্যার রাত, টিপিটিপি বৃষ্টি পড়ছে, চতুর্দিক অন্ধকার, পথে মানুষজন নেই। 
বিশ্বাসঘাতকরা দুই দ্রাবিড় ভাই, তারা ভয়ে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোয় না। ভেতরদিকের ঘরে 
লণ্ঠন জ্বেলে তারা তাস খেলছিল । বাসুদেও পুলিশের মতন গলা করে তাদের নাম ধরে ডেকে 
বলল, থানা থেকে আসছি । তোমাদের পুরস্কারের টাকা এনেছি । সেই দুই ভাই আনন্দে লাফাতে 
লাফাতে বাইরে আসতেই বাসুদেও খুব কাছ থেকে গুলি চালাল তাদের বুকে ৷ প্রত্যেকবার গুলি 
চালাবার সময় সে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, নে ইনাম, নে ইনাম ! 

রাস্তায় পড়ে থাকা লাশ দেখে ওদের মৃত্যু সম্পর্কে নিশ্চিন্ত হবার পর সে আর পালাবারও চেষ্টা 
এ তাতো সিটি তিনার নি বা লয় রহ দমকা গত, 
আমাকে দু'বার ফাঁসি দিতে হবে কিন্তু । 

চাপেকররা তিন ভাই এবং মহাদেব রানাডের ফাঁসি হবে পর পর । ওদের যেখানে রাখা হয়েছে, 
সেই ইয়েরাওডা কাবাগারেই অন্য একটি সেলে বন্দি আছেন তিলক | সমস্ত ঘটনাই তাঁর কানে 
এসেছে, কিন্তু ওদের সঙ্গে কথা বলার সুযোগ পান না। 

প্রথম ফাঁসি হল বড় ভাই দামোদরের । ভোরবেলা ফাঁসির মঞ্চে ওঠার আগে সে প্রহরীদের 
অনুরোধ করে একবার প্রণাম করতে গেল তিলককে । তিলক একখণ্ড ভগবদগীতা তুলে দিলেন তার 
হাতে, দামোদর সেই বই বুকে চেপে ধরল । তার মুখমণগুলে ভয়ের চিহ্নমাত্র নেই, তার দৃঢ় বিশ্বাস 
শীঘ্রই তার পুনর্জন্ম হবে, সে আবার ফিরে আসবে এই দেশের মাটিতে । 

তিন চাপেকর ভাই ও মহাদেব রানাডের ফাঁসির সংবাদ শুধু ছাপা হল কাগজে, কিন্তু তাদের সাহস 
ও বীরত্বের কাহিনী প্রচারিত হতে দেওয়া হল না। ওদের কয়েকজন বন্ধু ও সন্দেহজনক আরও 
কয়েক ব্যক্তির কারাদণ্ড হল দুই থেকে পাঁচ বছরের বিভিন্ন মেয়াদে । দগুপ্রাপ্তদের তালিকায় 
একজনের নাম বি সিং। সে যে আসলে ভরত সিংহ, তা কলকাতায় তার পরিচিতদের মধ্যেও 
জানতে পারল না কেউ । 

সাহেব-হত্যার এই চাঞ্চল্যকর কাহিনী ও একই পরিবারের তিন নির্ভীক ভ্রাতার ফাঁসির দড়িতে 
আত্মদানের ঘটনার প্রতিক্রিয়া কলকাতায় হল দু' রকম । রাজনৈতিক নেতৃবৃন্দ বা প্রাজ্ঞ, প্রবীণ 
ব্যক্তিরা কেউই সমর্থন করলেন না, তাঁদের কাছে এটা মৃখাঁমি বা গোঁয়ারতুমি ছাড়া আর কিছুই নয় । 
ওদের জন্যই তো সিডিশান বিল পাশ হল, এখন আর ইংরেজদের কোনও কাজের প্রতিবাদও 
জানানো যাবে না। বাংলার ছোটলাট স্যার আলেকজান্ডার ম্যাকেঞ্জি ক্যালকাটা মিউনিসিপ্যাল বিল 


৩০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এনে যে দেশীয় কাউন্সিলারদের ক্ষমতা কমিয়ে দিলেন, তার বিরুদ্ধে কিছু লেখালেখি করা গেল ? 
এই ম্যাকেঞ্জি যখন তখন বাঙালিদের গাল পাড়েন ! 

কিন্তু অল্পবয়েসী যুবা ও কলেজের ছাত্রদের মধ্যে বিস্ময়ের ফিসফিসানি শুরু হয়ে গেল। ওই 
মারাঠা ছেলেগুলি ইংবেজ সরকারকে একটা জোর ধাক্কা দিয়েছে, বাঙালিরা পারবে না? অনেক 
ইংরেজ এ দেশের মানুষদেব কুকুর, বাঁদর, কাপুরুষ বলে, এবার ওদের যোগ্য জবাব দেওয়া হয়েছে । 
ওরা পিস্তল পেল কোথায় ? প্রত্যেকের টিপ নির্ভুল, তবে কি এরা আগে কিছুদিন চাঁদমারি অভ্যেস 
করেছে ? এখানে সে সুযোগ পাবার উপায় আছে? 

দামোদবের ফাঁসির দিন সবলা সারাদিন উপবাস করে রইল | সারাদিন সে কথাও বলল না কারুর 
সঙ্গে। এত বড একটা কাণ্ড ঘটল, অথচ তার একটা প্রতিবাদ সভা হল না কলকাতায় ? সে 
কয়েকজন কংগ্রেসী নেতার সঙ্গে আলোচনাও করেছিল, তাঁরা পাত্তাই দেননি । বিকেলবেলা এসে 
উপস্থিত হল প্রভাত । এই ছেলেটি ইদানীং গল্পটল্প লিখছে, রবিমামাকে প্রায়ই নানা বিষয়ে চিঠিপত্র 
লেখে, মাঝেমাঝে রবিমামাব কাছে বায়না ধরে, আপনি প্লট দিন, তাই নিয়ে আমি গল্প লিখব । 

প্রভাত ‘ভারতী’ পত্রিকার নিয়মিত লেখক, সরলার কাছে ইদানীং প্রায়ই আসে । নিছক সাহিত্য 
আলোচনা ছাড়াও সরলার প্রতি তার ঘনিষ্ঠতা অন্যদিকে এগোচ্ছে । সবলা তা টের পায়, সে 
বিশেষ প্রশ্রয়ও দেয় না, আবার একেবারে বিমুখও করে না। পুরুষরা যখন স্তুতির বন্যা ছুটিয়ে দেয়, 
তখন সে তা বেশ উপভোগ করে । তার আগেকার কয়েকজন প্রেমিক ধৈর্য হারিয়ে সরে পড়েছে। 
দেখা যাক, এই প্রভাত মুখুজ্যে কতদিন টেকে ! 

মা কিংবা দিদি এখন সময় দিতে পারে না, ‘ভারতী’ পত্রিকা এখন সরলাকেই চালাতে হয় । কিন্ত 
লেখকদের কাছ থেকে রচনা সংগ্রহের ঝক্কি ঝামেলা সে ঠিক সামলাতে পারছে না। প্রভাতের মতন 
লেখকবা নিজেদেব লেখা দেবার ব্যাপারে খুব উৎসাহী, কিন্তু পত্রিকা প্রকাশের ব্যাপারে কিছু দায়িত 
নিতে বললে এডিয়ে যায । সরলা তাই রবিমামাকে সম্পাদক হবার জন্য অনুরোধ জানাচ্ছে কিছুদিন 
ধবে। রবিমামা চাইলে অনেকেই ঠিক সমযে লেখা দেবে । তার চেয়েও বড় কথা পত্রিকা প্রতি 
মাসে ঠিক সমযে বেকতে পাববে, কিছু লেখা না পাওয়া গেলেও কোনও পাতা খালি থাকবে না, 
সব্যসাচী লেখক ববীন্দ্র নিজেই দু'হাতে গল্প-কবিতা -্রবন্ধ-ধারাবাহিক উপন্যাস লিখে অনেকগুলি 
পৃষ্ঠা ভবিয়ে দিতে পারবেন । কিন্তু রবিমামা সম্পাদনার দায়িত্ব নিতে সম্মত হচ্ছেন না। তাঁকে 
বোঝানো হযেছে যে ছাপাখানার কাজ, কাগজের দাম, গ্রাহকদের কাছে পত্রিকা পাঠানো ইত্যাদি 
ব্যাপার নিয়ে তাঁকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না, সরলাই সে সব দিক সামলাবে, রবিমামা শুধু 
সম্পাদকীয় কাজটুকু করে দেবেন । এ পত্রিকার জন্য টাকাপয়সার কোনও সমস্যা নেই, 
লাভ-লোকসান নিয়ে কেউ মাথা ঘামায় না । জানকীনাথ সব খরচ দিয়ে দেন। 

একজন দাসী এসে প্রভাতের আগমনবাতাঁ জানালে সরলা বিশেষ কোনও সাজগোজ করল না । 
শুধু চুল আঁচড়ে নিয়ে আটপৌরে শাড়ি পরেই নেমে এল বসবার ঘরে । প্রভাত প্যান্ট-কোট পরা, 
একটি চুরুট ধবিয়ে বসেছিল সোফায়, সরলাকে দেখে তড়াক করে উঠে দাঁড়াল । 

সরলা উদাসীন মুখ করে বসল তার মুখোমুখি একটা সোফায় । বেশ কয়েক মিনিট কোনও কথাই 
বলল না। 

গলা খাঁকারি দিয়ে প্রভাত জিজ্ঞেস করল, মিস ঘোষাল, আপনার কি শরীর খারাপ ? 

সরলা মুখ তুলে বলল, আপনাকে বলেছি না, আমাকে মিস ঘোষাল বলবেন না । আমার একটা 
নাম আছে, আমার নিজস্ব একটা পরিচয়ও আছে। ইংরিজি সম্বোধন আমার পছন্দ হয় না। 

প্রভাত বিব্রতভাবে বলল, ও হ্যা হ্যা, আমার ভুল হয়ে যায়। আপনার এত সুন্দর নাম ! 
'সরলাদেবী, আপনি শুনলে খুশি হবেন, 'ভারতী”র জন্য আমি একটা গল্প নিয়ে এসেছি। অন্য একটি 
পত্রিকার সম্পাদক খুব ঝুলোঝুলি করছিল, কিন্তু আপনার পত্রিকায় ছাড়া অন্য কোথাও আমার লেখা 
দিতে ইচ্ছে করে না। লেখাটি আপনাকে পড়ে শোনাতে পারি কি? 

সরলা এবারেও খুশির ভাব দেখাল না । নিম্পৃহভাবে বলল, আপনি বুঝি শোনেননি, রবিমামা 

৩০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শেষপর্যন্ত সম্পাদক হতে রাজি হয়েছেন । এখন থেকে তাঁর কাছেই গল্প দেবেন, প্রভাতবাবু । 

প্রভাত সঙ্গে সঙ্গে উচ্ছৃসিত হয়ে বলল, রাজি হয়েছেন ? রাজি হয়েছেন ? অত্যন্ত সুখের কথা । 
রবিবাবু সম্পাদক হলে সে কাগজের মযদা অনেক বেড়ে যাবে । রবিবাবুর তুল্য এখন আর কে 
আছে ? তবে, দেবী সরলা, গল্প আমি রবিবাবুর কাছে জমা দিলেও আগে আপনাকে একবার শুনিয়ে 
যাব । আপনার মতামতের মূল্য আমার কাছে অনেকখানি । আজ যেটা এনেছি, সেটা কি শুরু 
করব ? 

প্রভাতের ছোট ছোট গল্পগুলি বেশ আকর্ষণীয় । সরলার ভালই লাগে । তবে সেগুলি শুধুই 
গল্প । তাতে দেশাত্ম বোধের উদ্দীপনার কোনও ভাব নেই। সরলা আজ গল্প শোনার আগ্রহ বোধ 
করল না। 

সে দেওয়ালের ভারতের মানচিত্রের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, 
প্রভাতবাবু, আমাদের ভারতমাতার কী হবে ? 

প্রভাত চমকে উঠে বলল, ভারতমাতা ? কেন, তার কী হয়েছে? 

সরলা তীক্ষত্বরে বলে উঠল, পুণার চাপেকর ভাইদের যে ইংরেজ সরকার ফাঁসির দড়িতে 
ঝোলাচ্ছে, আপনি শোনেননি ? 

প্রভাতকুমার চুপসে গেল ! এসব ব্যাপারে তার কোনও আগ্রহ নেই। সদ্য লেখা গল্পটি মনের 
মধ্যে এখনও টগবগ করছে, সেটি কারুকে না শোনাতে পারলে সে স্বস্তি পাবে না। সে বেশ আশা 
করে এসেছিল, আজকের এই মেঘ মেদুর সন্ধ্যায় সরলার সঙ্গে নিরিবিলিতে বসে গ্যাসের আলোয় 
তার গল্পটি পাঠ করবে আর মাঝেমাঝে চোখ তুলে দেখবে সরলার সুন্দর মুখের প্রতিক্রিয়া । কিন্তু 
আজ এখানকার আবহাওয়া প্রতিকূল । যা বোঝা যাচ্ছে, এখন আর সরলাকে গল্প শোনাবার সম্ভাবনা 
নেই। 

একজন পরিচারক এসে চায়ের পট ও কেক পেস্বি নিয়ে এলেও প্রভাত শুধু এক কাপ চায়ে দু' 
চুমুক দিয়ে উঠে পড়ল । 

কয়েকদিন পরে সরলা তার অনুগত যুবকবৃন্দকে নিয়ে একটা ছোট সভা ডাকল তাদের বাড়ির 
মাঠের এক কোণে । এর মধ্যে সে বোম্বাই থেকে কিছু পত্র-পত্রিকা আনিয়েছে, চাপেকর ভাইদের 
সম্পর্কে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করেছে। সেই কাহিনী শুনিয়ে সে এই ছেলেদের মনে প্রেরণা 
জাগাতে চায় । 

প্রথমে দামোদরের আত্মার শাস্তি প্রার্থনা করে নীরবতা পালন করা হল দু মিনিট । তারপর সরলা 
সবিস্তারে সব বলতে শুরু করল । 

তার বক্তব্য শেষ হতে না হতেই একটি যুবক উঠে দাঁড়িয়ে বলল, দিদি, আপনি আমাদের 
তলোয়ার-লাঠিখেলা শেখবার ব্যবস্থা করেছেন। এসব শিখে কী হবে? এ তো যেন শখের 
ব্যাপার । উৎসব করে আমরা লোকজনদের ডেকে সেই খেলা দেখিয়েই খুশি থাকব ? মহারাষ্ট্রের 
ছেলেরা হাতে পিস্তল তুলে নিয়েছে । ইংরেজদের সঙ্গে যুঝতে গেলে ওদের সমান সমান অস্ত্র দিয়েই 
লড়াই করতে হবে । আপনি আমাদের পিস্তল জোগাড় করে দিন । 

সরলা একটুক্ষণ নতনেত্রে নীরব হয়ে রইল । তারপর মুখ তুলে বলল, তা হলে তোমরা মনে 
করছ, লড়াই করার সময় এসে গেছে ? এই মনে হওয়াটাই বড় কথা । তোমরা পুরুষ ছেলে, তোমরা 
এই অস্ত্র সংগ্রহের চেষ্টা করতে পারো না ? আমাকেই সব জোগাড় করতে হবে? 

তিলককে সাহায্য করার জন্য রবি অনেকটা দায়িত্ব নিয়েছিলেন, বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে 
চাঁদা সংগ্রহ করেছেন । তিলক-মামলা তিনি অনুসরণ করেছেন আগাগোড়া । তিলকের তিনি 
সমর্থক, কিন্তু চাপেকরদের এই খুনোখুনি তিনি একেবারেই পছন্দ করেননি । সন্ত্রাসবাদ তাঁর মতে 
ভ্রান্ত পথ । দেশের সব মানুষকে আগে দেশ কাকে বলে তা চেনাতে হবে । 

তবু চারজন তরুণ, তারা চোর-ডাকাত নয়, দাঙ্গাকারী নয়, সাধারণ খুনে-বদমাশ নয়, সচ্চরিত্র, 
তারা নিজের জাতির সম্মান রক্ষার্থে অবলীলায় ফাঁসির দড়ি গলায় দিল, এ কি উপেক্ষা করা যায় ? 


৩০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রবির হৃদয় বেদনা ভারাক্রান্ত হয়ে রইল । 
এরই মধ্যে আবার রঘীর উপনয়নের ব্যবস্থা হয়েছে । দেবেন্দ্রনাথের ইচ্ছে তাঁর এই পৌত্রের 
উপনয়ন হোক বিশুদ্ধ আর্যমতে, শান্তিনিকেতন ব্রহ্মচযাশ্রমে । অনেক লোকজন সমেত রথীকে 
আগেই শান্তিনিকেতন পাঠিয়ে দেওয়া হয়েছে । এর মধ্যে ভারতবর্ষীয় আর্ধসমাজের সঙ্গে আদি 
ব্রাহ্মসমাজের একটা যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলেন্দ্, রথীর পৈতে উপলক্ষে 
কয়েকজন বিশিষ্ট আর্সমাজীকে আমন্ত্রণ জানানো হয়েছে । বাঙালি ব্রাহ্মণদের তুলনায় এঁদের 
ব্রাহ্মণত্বের গৌরব বেশি । 
পৈতে ধারণ বা পরিত্যাগের প্রশ্নটিই ছিল ব্রাহ্মসমাজ বিভক্ত হওয়ার অন্যতম কারণ । এখন অন্য 
দুটি ব্রাহ্মসমাজের মধ্যে উপনয়ন অনুষ্ঠানই হয় না। হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে ব্রাহ্গরা এক নতুন 
ধর্মের কথা বলেছেন, সেখানে জাতিভেদের কোনও স্থান থাকার কথা নয় । আদি ব্রা্মসমাজ এখনও 
পুরনো অনেক প্রথাই আঁকড়ে ধরে আছে । শুধু মূর্তিপূজা ছাড়া হিন্দুত্বের আচার-আচরণ থেকে 
তাদের আর বিশেষ প্রভেদ নেই । রবি ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব মনে মনে স্বীকার করেন না। বিসর্জন 
নাটকে তাঁর স্পষ্ট সহানুভূতি গোবিন্দমাণিক্যের প্রতি, তাঁর মুখ দিয়ে ক্ষমতালোভী, দর্পিত ব্রাহ্মণ 
এ সংসারে বিনয় কোথায় ? মহাদেবী, 
যারা করে বিচরণ তব পদতলে 
তারাও শেখেনি হায় কত ক্ষুদ্র তারা ! 
হরণ করিয়া লয়ে তোমার মহিমা 
আপনার দেহে বহে, এত অহংকার ! 
তবু পিতার নির্দেশ এবং আদি ব্রাহ্মসমাজের সম্পাদক হিসেবে সে সমাজের নীতি তিনি লঙ্ঘন 
করতে পারেন না। দেবেন্দ্রনাথ উদার হস্তে টাকা বরাদ্দ করেছেন, মহা ধুমধামের সঙ্গে হল সেই 
উপনয়ন । কিশোর রথীর মস্তক মুণ্ডন করিয়ে পরিয়ে দেওয়া হল গেরুয়া বসন, দুই কানে সোনার 
কুগুল । পুরোহিতরা সমস্বরে মন্ত্রপাঠ করতে লাগল, বেদীতে বসে রবি বেদগান গাইলেন । তারপর 
রথী একটা বেলগাছের ডালের দণ্ড ও ভিক্ষাপাত্র নিয়ে সকলের কাছে গিয়ে মঞ্জু কণ্ঠে বলতে বলল, 
ভবান ভিক্ষাং দেহি । 
যেন প্রাচীন ভারতের এক আশ্রমের দৃশ্য । 
নতুন ব্রহ্মচারীটিকে এরপর তিনদিন বাকসংযম করে নিরালা কক্ষে কাটাতে হয়, এইসময় কোনও 
অব্রাহ্মণের মুখ দর্শনও নিষিদ্ধ । ভিক্ষালবধ চাল-ডাল-আলু-বেগুন ফুটিয়ে খাওয়া ছাড়া-আর কিছু 
খেতেও নেই । সারাদিন বেদপাঠ ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আত্মস্থ হতে হবে । 
অন্যান্য অতিথিদের জন্য অবশ্য খাওয়াদাওয়ার অঢেল ব্যবস্থা । এপ্রিল মাসের শান্তিনিকেতনে 
বেশ গরম, দুপুরের বাতাসে যেন আগুনের হলকা ছোটে, তবু এক একদিন কালবৈশাখি ঝড় ওঠে, 
দিগন্তবিস্তারী সেই ঝড়ের রূপ কলকাতায় বসে তো দেখা যায় না। প্রকৃতির সেই তাগুবের মধ্যেও 
ফুটে ওঠে এক মাদক সৌন্দর্য, অন্য সবাই দরজা-জানলা বন্ধ করে সেই সময় ঘরে বসে থাকলেও 
রবি বেরিয়ে আসেন বাইরে, দিনের বেলাতেও কালো হয়ে আসে আকাশ, মড়মড় করে গাছের ডাল 
ভেঙে উড়ে যায় শুন্য দিয়ে, রবি তখন প্রকৃতির অঙ্গ হয়ে যান । 
এক একটা ঝড়ের পর তাপ কমে যায় বেশ কয়েকদিন, তা ছাড়াও রবি গ্রীষ্মের দাহতে কষ্ট পান 
না। সব কটি খতুই তাঁর ভাল লাগে। তিনি ঠিক করলেন, এখন কিছুদিন শাস্তিনিকেতনেই কাটিয়ে 
যাবেন । অন্তত তাঁর জন্মদিন পর্যন্ত । 
কিন্তু তা হল না, কলকাতা থেকে এল দুঃসংবাদ । 
কলকাতায় এবার ছড়িয়েছে প্লেগ । মহারাষ্ট্র-গুজরাতে ল্লেগের তাগুব চলেছে অনেক দিন। 
এখানেও খুচরো-খাচরা সংবাদ পাওয়া যাচ্ছিল ইতিমধ্যে । এবারে তা সত্যিই সংক্রামক হয়ে পড়ল । 
পিতৃদেব আছেন পার্ক স্ট্রিটের বাড়িতে, জোড়াসাঁকোয় কার কী অবস্থা কে জানে, সকলের জন্য উদ্বিগ্ন 


৩০৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হয়ে উঠলেন রবি | শান্তিনিকেতনে তাঁর লেখার হাত বেশ খুলেছিল, সব পাততাড়ি গুটিয়ে ফিরতে 
হল কলকাতায় । স্ত্রী-পুত্র-কন্যাদের রেখে এলেন ওখানে । 

হাওড়ার সেতু পার হতে হতে তিনি দেখলেন এক বিচিত্র চলচ্ছবি । দলে দলে মানুষ উদভ্রান্ত, 
ভয়ার্ত মুখে শহর ছেড়ে পালাচ্ছে । দেখতে দেখতে রবির মনে পড়ল রোমিও-জুলিয়েট নাটকের 
একটি অংশ । অভিশপ্ত প্রেমিক-প্রেমিকা রোমিও-জুলিয়েটকে সাহায্য করছিলেন যে পাদ্রি লরেল, 
তিনি পলাতক রোমিও’র কাছে জুলিয়েটের সংবাদ দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন । সে চিঠি 
রোমিও’র কাছে পৌঁছল না, কারণ ইতিমধ্যে প্লেগ শুরু হয়ে গেছে ইটালির কয়েকটি শহরে, পত্রবাহক 
যে বাডিতে ছিল, সেই বাড়িতেই একজন লোক প্লেগাক্রাত্ত হওয়ায় সন্ত্রস্ত নগরবাসীরা সে বাড়ির 
দরজা জানলা সব বাইরে থেকে আটকে দিয়ে কারুকেই বেরুতে দিল না । 

Where the infections Pestilence did reign, 
Sealed the door, and would not let us froth; 

সেই মধ্যযুগ থেকে অবস্থা প্রায় বিশেষ কিছুই বদলায়নি । এক একটা ভাড়াটে ছ্যাকরা গাড়িতে 
আট-দশজন লোক ঝুলছে, পান্ধিগুলো সব ভর্তি । অনেক লোক গাড়ি না পেয়ে হনহন করে ছুটছে 
নিজেদের মোট মাথায় নিয়ে, ভদ্রঘরের মহিলারা পর্যন্ত ত্রাসে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। 

হাওড়ার দিকে যাচ্ছে অবাঙালিরা, আর শিয়ালদার দিকে প্রাণপণে ছুটছে পূর্ববঙ্গের মানুষ । ছ' 
আনা-আট আনার ভাড়ার গাড়ি এখন ছ' টাকা-আট টাকা হাঁকছে। শহর জুড়ে বিশৃঙ্খলা । যে সব 
চকিত অবস্থা । 

রবির ভয় হতে লাগল । এতটাই অবস্থা খারাপ নাকি ? অনেক সময় রোগের চেয়েও আতঙ্ক 
বেশি ছড়ায় । রোগে যত না মানুষ মরে, তার চেয়ে বেশি মরে ভয়ে কিংবা বিনা চিকিৎসায় । 

প্রথমে বাড়িতে না গিয়ে রবি সোজা গেলেন পার্ক স্ট্রিটে, সেখানে পিতাকে সুস্থ দেখে স্বস্তির 
নিশ্বাস ফেললেন ৷ তারপর বালিগঞ্জের বাড়িতে গিয়ে মেজবউঠান ও ইন্দিরার খবর নিলেন, সে 
বাড়িতে তখন এমন আড্ডা ও গান-বাজনা চলছে যেন মনে হয় কেউ প্লেগের কোনও খবরই জানে 
না। পিয়ানো বাজাচ্ছে ইন্দিরা, তার দু'পাশে দাঁড়িয়ে আছে দুই ভাই, যোগেশ আর প্রমথ । ইন্দিরা 
আর প্রমথর মধ্যে বেশ একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, কিন্তু ইদানীং তার দাদা যোগেশেরই যেন 
ইন্দিরার প্রতি আকর্ষণ বেশি মনে হয় । 

জোড়াসাঁকোর বাড়িতে নিজের সংসারের কেউ নেই, তবু রবি সেখানেই ফিরে গেলেন । 
জ্ঞানদানন্দিনী থাকতে বলেছিলেন, কিন্তু এই প্রথম রবি সেখানে থাকার জন্য উৎসাহ বোধ করলেন 
না। যুবকেরা ইন্দিরাকে ঘিরে আছে, এখন রবিকা'র সঙ্গে বিশেষ কথা বলার ফুরসত পাবে না সে। 
সেও তো রবিকাকে থেকে যাবার জন্য পেড়াপিড়ি করল না তেমন । রবি বুঝতে পেরেছেন, এবার 
ইন্দিরাকে দূরে সরে যেতেই হবে । জ্ঞানদানন্দিনী মেয়ের বিয়ের জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছেন । 

প্লেগ রোগের উপদ্রব অশিক্ষিত, গরিবদের বস্তি এলাকাতেই সীমাবদ্ধ থাকে প্রধানত । মধ্যবিস্ত ও 
ধনীরা ত্রস্তব্যস্ত হয়ে পড়ে আগে থেকেই নানারকম প্রতিষেধকের ব্যবস্থা নেয় । কিন্ত গরিবরা যে 
সাধারণ স্বাস্থ্যবিধিও জানে না। মৃত্যু তাদের কাছে নিয়তি । গরিবরা এই রোগে আক্রান্ত হলে 
ভদ্রলোকরা ও সরকার যে উদ্বিগ্ন হয়ে পড়ে, তার কারণ গরিবদের প্রতি দরদ নয় । ওই সব বস্তি 
থেকে রোগের জীবাণু যাতে পাকা বাড়ি ও ইমারতের বাসিন্দাদের মধ্যে না ছড়ায়, সেই চিন্তা । 

দামোদর চাপেকরদের পুণায় ফাঁসি হলেও তাদের আত্মা যেন ঘুরে বেড়াতে লাগল কলকাতায় । 
তার প্রমাণ পাওয়া গেল কয়েকদিন পর । 

বাংলার সরকার প্লেগের বিস্তার ঠেকাবার জন্য উঠে পড়ে লেগেছে । সশস্ত্র পুলিশ বাহিনী 
বস্তিগুলোতে ঢুকে ভাঙচুর শুরু করল । রোগ হয়েছে কি হয়নি, যার তিন দিন আগে জ্বর হয়েছিল 
এমন লোককেও জোর করে টেনে নিয়ে যায় হাসপাতালে । উপার্জনশীল পুরুষদের সরিয়ে নিলে 
তার পরিবারের সবাই যে অনশনের সম্মুখীন হয়, তা নিয়ে কে মাথা ঘামায় ? দরিদ্র ব্যক্তিদের কাছে 


“২ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অনশনের চেয়ে বেশি ভয়াবহ আর কোনও রোগ হতে পারে না । কিন্তু পুলিশ এসে অত্যাচার করলে 
তারা শুধু কাঁদতে জানে, প্রতিবাদ জানাবার সাহস তাদের নেই । অত্যাচারীর পা জড়িয়ে ধরে তারা 
দয়া চাইতে গিয়ে পদাঘাত পায় । | 

একদিন বেলেঘাটায় এক বস্তিতে পুলিশবাহিনী যখন লাঠি দিয়ে ঘর বাড়ি ভাঙছে, সেই সময় 
সেখানে উপস্থিত হল একদল যুবক । সদ্য গৃহহীন যারা মাটিতে আছড়ে পড়ে কান্নাকাটি করছিল 
পুলিশের দিকে । 

পুলিশরা হকচকিয়ে গেল প্রথমটায়, কয়েকজনের মাথা ফাটল, কয়েকজন মাটিতে পড়ে গেল । 
কোথাও এরকম প্রতিরোধের সম্মুখীন হয়নি । ওদিক থেকে ইট-বর্ষণ হচ্ছে বৃষ্টিধারার মতন । 
তারপর পুলিশবা লাঠি উচিয়ে তেড়ে আসতেই যুবকরা অন্তহিত হয়ে গেল চোখের নিমেষে । একটু 
বাদেই তারা ফিবে এল | এবার সঙ্গে বড় বড় পাথরের টুকরোও নিয়ে এসেছে । অতর্কিতে অনেক 
কাছে এসে পড়ে মাবতে লাগল পুলিশদের । 

এবারে পুলিশ সার্জেন্টের হুকুমে চালানো হল কয়েক রাউন্ড গুলি । হুটোপাটি-ছোটাছুটির মধ্যে 
গুলিবর্ষণ ও ইট ছোঁড়ার ফলে আহত হয়ে পড়ে গেল দু'জন যুবক, অন্যরা সঙ্গে সঙ্গে তাদের ধরাধরি 
কবে নিয়ে গেল আডালে ৷ হঠাৎ ফিরে এল এক তরুণ, হাতে তার একটা বড় ঢেলা, ইংরেজ পুলিশ 
সার্জেন্টটি পিস্তল তোলাব আগেই সে ঢেলাটি ছুঁড়ে সার্জেন্টের কপাল ফুটো করে দিল। তার 
অকুতোভয মুখ দেখে মনে হল, তার কাছে পিস্তল থাকলে সে গুলি চালাতে দ্বিধা করত না, বোমা 
থাকলে তাই ছুডে মারত । 

পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ করে সরে পড়ল সেই ছেলেরা, ধরা দিল না কেউ | শুধু তাই নয়, পরে 
শোনা গেল এই একই দিনে, প্রায় একই সময়ে খিদিরপুরে, বাগবাজারে, মানিকতলায় কোথা থেকে 
যুবকেব দল এসে পুলিশকে আক্রমণ করে গেছে । মানিকতলায় একজন ইংরেজ পুলিশের গায়ে 
তিলোযাবেব কোপ পড়েছে । বউবাজারে, পুলিশ নয়, একদল ইওরোপীয়র সঙ্গে হঠাৎ এসে মারপিট 
কবে গেছে একদল দিশি ছেলে । 

এবা কার! * শহবের লোকজনরা কিছু বুঝতেই পারল না, কংগ্রেসের নেতারাও দিশাহারা । 
পুলিশের সঙ্গে সম্মুখ যুদ্ধ তো সাউ্ঘাতিক ব্যাপার, কংগ্রেসের এরকম নীতি নেই, বরং কংগ্রেস এর 
ঘোর বিরোধী । কংগ্রেস ছাড়া রাজনৈতিক সিদ্ধান্ত কে নেবে? কলকাতা শহরে কোনও সঙ্ঘবদ্ধ 
দলও নেই, তবে এরা কোথা থেকে এল ? হঠাৎ ক্ষিপ্ত হয়ে একদল যুবক পথে নেমে পড়েছে ? 

পরদিন পুলিশবাহিনী প্রতিশোধ নিতে পথে যে-কোনও এক দঙ্গল যুবক দেখলেই লাঠি পেটা 
করতে লাগল, দাঙ্গা বাধার উপক্রম হল | সৌভাগ্যের বিষয়, তা বেশি দূর গড়াল না। সরকার 
মহারাষ্ট্রের ঘটনার পুনরাবৃত্তি চায় না বাংলায় । পুলিশবাহিনী ও স্থানীয় ইওরোপীয়দের সংযত হতে 
বলা হল, প্লেগ নিবোধের নামে অত্যাচার বন্ধ করে প্রতিকারের উপায় সম্পর্কে প্রচার করা হতে 
লাগল । বৃষ্টি শুরু হবার পর প্লেগের প্রকোপও কমে গেল অনেক । 

এর মধ্যেই মৃণালিনী পুত্র-কন্যাদের নিয়ে শান্তিনিকেতন থেকে চলে এসেছেন জোড়াসাঁকো । 
একদিন বেলা এগারোটায় রবি যখন ‘ভারতী’ পত্রিকার জন্য লেখাপত্র সাজাতে বসেছেন, অকস্মাৎ 
মৃণালিনী সে ঘবে প্রবেশ করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তুমি আমার একটা কথা শুনবে ? 

রবি মুখ তুলে তাকালেন । মৃণালিনীর চুল খোলা, আঁচল খসে পড়েছে, দু' চক্ষে টলটল করছে 
কান্না । মুখমণ্ডলে ঝড়ের পুবাভাস । 

মৃণালিনী বললেন, তোমার অনেক কাজ আমি জানি । সব সময় ব্যস্ত । তুমি এখানে যাও, 
সেখানে যাও, পৃথিবীর আর সবার জন্য তোমার সময় আছে, আমি কি তোমার স্ত্রী হয়ে দুটো কথা 
বলারও সময় পাব না ? 

স্ত্রীর মেজাজ শান্ত করার চেষ্টায় রবি হেসে বললেন, কেন সময় পাবে না? তোমার জন্য আমি 
সব কাজ সরিয়ে রাখতে পারি । ওই কুরসিটাতে বসো, তারপর বলো । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩০৫ 


বসলেন না মৃণালিনী, বাজোর অভিমান ভরা কণ্ঠে বললেন, তোমাদের এ বাড়িতে আমি আর 
থাকব না । একদিনও থাকব না । 

ববি জিজ্ঞেস করলেন, কেন, এ বাড়ি কী করে তোমার অযোগা হল ? 

মৃণালিনী বললেন, এ তোমাদের বড় মানুষের বাড়ি । এখানে আমাকে মানায় না । আমি গেঁয়ো 
মেয়ে । এতদিন হয়ে গেল, তবু অনেকেই এখানে আমাকে ঠেস দিয়ে কথা বলে । আড়ালে 
আবডালে ফিসফিস করে, আমি শুনতে পাই, আমি নাকি ঘর সাজাতে জানি না, সর্বক্ষণ রান্নাঘরে 
থাকলেই আমাকে মানায, অথাৎ আমি শুধু রাঁধুনি... একমাত্র বলু ছাড়া আর কেউ নিজে থেকে 
আমায় ডেকে একটাও ভাল কথা বলে না, এখানে আমি কেন থাকব ? 

রবি ধীরস্বরে বললেন, ভাই ছুটি, তুমি কাঁদছ, তা আমারও বুকে বাজছে । তুমি স্থির হয়ে একটু 
বসো, সব কথা শুনি । এত বড় পরিবারে নানারকম মানুষ থাকবেই । 

মৃণালিনী বললেন, আমি আর কিছু শুনতে চাই না । আর এক দণ্ডও আমার এখানে থাকতে ইচ্ছে 
করে না। তুমি আজই ব্যবস্থা করো । 

রবি গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললেন । সংসারে এক একটা তীক্ষ সমস্যার করাঘাত যে 
অকস্মাৎ কখন কোন দিক দিয়ে আসে তার ঠিক নেই । একটা নতুন গানের সুর তাঁর মাথার মধ্যে 
গুনগুন করছিল, তা কোথায় মিলিয়ে গেল । জীবন শুধু কাব্য আর সঙ্গীতে মগ্ন থাকতে পারে না। 
কবিকেও প্রায়ই তুচ্ছ বাস্তবতার মুখোমুখি হতে হয় । 

তিনি একটুও ধৈর্য না হারিয়ে বললেন, তোমরা শান্তিনিকেতন থেকে হস্তদস্ত হয়ে চলে এলে 
কেন ? ওখানে এখন বর্ষা নেমেছে, ভুবনডাঙার সারা আকাশ জুড়ে মেঘ জমে থাকে, খোয়াইতে ছুটে 
যায় কত শত কলকল ধারা, এই সময় কেয়া ফুল ফোটে, ওখানে তোমাদের মন টিকল না? 

মুণালিনী বললেন, আমি শান্তিনিকেতনে ছেলেমেয়েদের নিয়ে পড়ে থাকব, আর তুমি থাকবে 
এখানে ? বৃষ্টি-বাদলা দেখতে দু'একদিনই ভাল লাগে, দিনের পর দিন কারুর ভাল লাগে না। তুমি 
আমাদের দূরে সরিয়ে রাখতে চাও ? 

রবি বললেন, তেমন কথা আমি কখনও ভাবি না। তবু আমাকে তো কিছু কিছু দায়িত্ব পালন 
করতেই হয় । মাঝে মাঝে যাব তোমাদের কাছে, 

মৃণালিনী বললেন, ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না ? শান্তিনিকেতনে ধারে কাছে কোন ইস্কুল 
আছে £ রথী, বেলীরা কত বড় হল, তুমি ওদের কোনও ইন্কুলে দিলে না। রথী শুধু সংস্কৃত 
আওড়ায়, তাতেই চলবে ? ওর বয়েসী ছেলেরা ইংরিজি শেখে । তুমি কত বড় বিদ্বান, কত কিছু 
জানো, তোমার ইচ্ছে হয় না ছেলেমেয়েদের নিয়ে বসে তাদের সে সব শেখাতে ? ছেলেমেয়েরা 
বাবার সঙ্গ পায় কতটুকু ! 

রবি এবারে কিছুটা ব্যাকুলভাবে বললেন, আমি ওদের সঙ্গে থাকতেই তো ভালবাসি । ওদের 
মুখের হাসি, ওদের প্রত্যেকটি কথা আমার বুক জুড়িয়ে দেয় । 

মৃণালিনী বললেন, তুমি ওদের ভালবাস, মাঝে মাঝে ওদের কোলে নিয়ে আদর করো । ব্যাস, 
ওইটুকুতেই কর্তব্য শেষ ! ওদের বুঝি ইচ্ছে করে না, বাবাকে ঘিরে পড়তে বসবে । বাবা ওদের গান 
শেখাবেন । শোনো, এ বাড়ির পরিবেশে ছেলেমেয়েরাও মানুষ হবে না। তুমি অন্য কোথাও বাড়ি 
ভাড়া নাও | মেজ-বউঠান যদি বরাবর পৃথক বাড়িতে থাকতে পারেন... 

রবি একটুক্ষণ নীরব রইলেন ৷ মৃণালিনীর কথার মধ্যে অপমানবোধ ও বেদনা মিশে আছে। এ 
বাড়ির কেউ নিশ্চয়ই তাঁকে বেশ আঘাত দিয়েছে । কিন্ত এ-বাড়ি ছেড়ে যাবেন কোথায় ? অন্য দুই 
দাদা প্রায়ই শখ করে দক্ষিণ শহরে বাড়ি ভাড়া করে থেকেছেন । রবির তেমন টাকার জোর নেই । 
বলেন্দ্রর সঙ্গে ব্যবসা শুরু করে অনেক টাকা লগ্নি হয়ে গেছে । বাজারে ধার মেটাতে আবার অন্যের 
কাছ থেকে ধার করতে হয়েছে, তার আবার সুদ আছে। পুরীতে একটা বাড়ি কেনার ইচ্ছে আছে, 
শস্তায় মাত্র তিন হাজার টাকায় পাওয়া যাচ্ছে, সে টাকাও জোগাড় করতে হবে । 

হঠাৎ একটা সমাধান তাঁর মনে এল | সপরিবারে শিল:ইদহের কুঠিবাড়ি গিয়ে থাকা যায় । অতি 


৩০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রশস্ত, সুন্দর বাসস্থান আছে! শিলাইদহ তাঁর নিজেরও খুব পছন্দ। শান্তিনিকেতনে বাৎসরিক 
উৎসব ছাড়া অনা সময় কোনও কাজ থাকে না, শিলাইদহে আস্তানা গেড়ে আশেপাশের জমিদারি 
পবিদর্শনেব কাজও হবে । সেখানে অবসরও অঢেল, সেই সময়ে তিনি ছেলেমেয়েদের পড়াবেন । 
ইস্কুল-পাঠশালার পড়াশুনোর ওপর তাঁর ভক্তি নেই, ওদের ইংরাজি শেখাবার জন্য সাহেব মাস্টার 
বাখা যেতে পারে । মাঝে মাঝে দু'চারদিনের জন্য কলকাতায় ঘুরে গেলেই চলবে । 

আরও একটা সুবিধে এই যে তাঁর শিলাইদহে অবস্থান জমিদারির কাজ হিসেবেই গণ্য হবে এবং 
সংসারের খরচাপত্রও পাওয়া যাবে সেরেস্তা থেকে । 

রবি উঠে এসে মৃণালিনীর কাঁধে হাত রেখে বললেন, তুমি আর চিস্তা কোরো না, কটা দিন সময় 
দাও | তোমাদের আমি খুব ভাল জায়গায় রাখব, আমিও থাকব তোমাদের সঙ্গে । 

মৃণালিনী শশব্যস্তভাবে কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, এক্ষুনি এখানে কেউ এসে পড়বে । 
লোকজনদের তো আর আক্কেল নেই ! 

শিলাইদহে পুরনো কুঠিবাড়িটি নদীগর্ভে চলে যেতে পারে এই আশঙ্কায় সেটি সম্পূর্ণ ভেঙে ফেলে 
একটি নতুন বাড়ি তৈবি করা হয়েছে। স্ত্রী-পূত্র-কন্যাদের সেখানে নিয়ে যাওয়ার আগে কিছু কিছু 
বাবস্থা করা দরকার । এরমধ্যে ববিকে একবার ঢাকায় যেতে হল কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে । 
সেখান থেকে তিনি বেশ নিরাশ হযেই ফিরলেন । ভূমিকম্প সত্বেও নাটোরের অধিবেশন বেশ 
জমজমাট হয়েছিল । কিন্তু ঢাকায় সব কিছুই কেমন যেন নিষ্প্রাণ । এবারে প্রতিনিধির সংখ্যা অনেক 
কম, স্থানীয় জমিদাবও অনেকেই আসেননি । বিশালভাবে অভ্যর্থনার আয়োজন হয়েছিল, তার 
অনেক কিছুই কাজে লাগেনি, বহু অর্থ নষ্ট হয়েছে । মহারাষ্ট্রের ঘটনা এখানেও ছায়া ফেলেছে। 
যাঁরা আসব বলেও এলেন না, তাঁরা সব ভয় পেয়ে গেছেন ? সরকারের ধর-পাকড় ও দমননীতি 
দেখেই অনেকের হৃৎকম্প শুরু হয়ে গেছে। 

ঢাকা থেকে শিলাইদহে ফিরে বাড়িটিকে ঝাড়পোঁছ করিয়ে, সব ব্যবস্থাপত্র সেরে রবি মৃণালিনীদের 
আনবার জন্য রওনা হলেন কলকাতার দিকে | বজরায় নাগর নদী-পথে আত্রাই স্টেশনে গিয়ে ট্রেন 
ধরতে হবে । সন্ধের পব একটু একটু ঝড় উঠল, বজরা বেশ দুলছে, কিন্ত রবি আজ আর ঝড় 
দেখছেন না, দাঁড়ি-মাঝিদেব কথাবাতাতেও মন নেই । তাঁর মনে পড়ছে অন্য কথা । 

ঢাকায বিশিষ্ট কংগ্রেস প্রতিনিধিদের একটি স্টিমার পার্টিতে আপ্যায়িত করা হয়েছিল, অঢেল 
খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ভাগ্যকুলের রাজাদের বাড়ির একটি ছেলে গানও শোনাচ্ছিল। সেই 
গানবাজনার মাঝখানেই একটি যুবক উত্তেজিত ভাবে বলতে শুরু করল, কংগ্রেস মানে কি শুধু 
বক্তিমে, খানা-পিনা আর আড্ডা ? এতে দেশের কী কাজ হবে বলতে পারেন ? এসব কী হচ্ছে? 
কেন আমরা আমরা এখানে ফুর্তি করছি। সারা দেশে, প্লেগ, দুর্ভিক্ষ, সাহেবদের অত্যাচার, তবু 
আমবা হাত গুটিযে থাকব ? 

হঠাৎ সে রবির দিকে ফিরে বলেছিল, কবি, আপনি কিছু বলুন, আপনি আমাদের পথ দেখান । 
আপনার “ভিক্ষায়াং নৈব নৈব চ’ বলে একটা কবিতা পড়ছি: 

যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে, 
হে মোর স্বদেশ, 
মোরা তারি পিছে ফিরি সম্মানের তরে 
পরি তারি বেশ... 

সব কটা অধিবেশনের বক্তৃতায় তো সেই ভিক্ষেরই সুর । দেখুন না, এখানেও অনেকে ইংরেজের 
অনুকরণে সুট-টাই পরে আছে এই গরমেও | “যে তোমারে তুচ্ছ করে, সে আমারে মাতঃ, কী দিবে 
সম্মান ” দেশ জননী কাঁদছে, এরা কি তা শুনতে পায় না ? আপনি বলুন ? 

যুবকটি এমনই উচ্চকণ্ঠে ক্ষোভ জানাচ্ছিল যে অনেকেই ফিরে তাকিয়েছে তার দিকে । রবি এসব 
তর্ক-বিতর্কে অংশ নিতে চান না। তাঁর মতামত তিনি শুধু লেখায় প্রকাশ করতে পারেন । তবু 
ছেলেটির পেড়াপিড়িতে তিনি মদুকণ্ঠে বলেছিলেন, দেশবাসীকে সচেতন করাই এখন প্রধান কাজ । 


৩০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিদেশি প্রভুরা আমাদের প্রাপ্য মযদা দেবে না, আমাদের আত্মশক্তিতে উঠে দাঁড়াতে হবে, সব 
অধিকার আদায় করে নিতে হবে । 
যুবকটি বলেছিল, আত্মশক্তি মানে কী ? দেশের মানুষ এমনি এমনি জাগে না। তাদের আঘাত 
দিয়ে জাগাতে হয় । এ-দেশের কোটি কোটি মানুষকে বুঝিয়ে সুঝিয়ে সচেতন করতে আরও একটা 
শতাব্দী কেটে যাবে । ততদিন আমরা সহ্য করব ? 
রবি বলেছিলেন, অন্য আর কী পথ আছে ? আগে দেশকে মা বলে চিনতে হবে, সেই মায়ের 
ডাক সন্তানদের কানে পৌছবেই । 
ছেলেটি অস্থির ভাবে বলল, মারাঠা ছেলেরা ইংরেজদের ওপর আঘাত দিয়ে ভয় পাইয়ে 
দিয়েছে । আমরা পারি না £ ইংরেজ দু'চাবজনকে ফাঁসি দিতে পারে, কিন্তু যারা হাসতে হাসতে 
ফাঁসির দড়ি গলায় নিয়েছে তারা আমাদের কাছে প্রকৃত বীরের দৃষ্টান্ত স্থাপন করে য়াচ্ছে। এখন 
এইভাতে দেশের কাজে আত্মদানের জন্য আমাদের তৈরি হওয়া দরকার | শুধু বক্তৃতায় কিছু হবে 
না। 
রবি অসন্মতিতে মাথা নেড়েছিলেন । তখন কয়েকজন কর্মকর্তা ছেলেটির কাছে এসে কঢ়ভাবে 
বললেন, গানের মাঝখানে তুমি হট্টগোল করছ কেন ? তোমার যা বলার তা কালকের ওপেন 
মিটিং-এ বলবে । 
তাঁরা ঠেলতে ঠেলতে যুবকটিকে দূরে সরিয়ে নিয়ে গেল । অপমানিত হয়ে প্রতিবাদে সে তখনই 
একটা চলস্ত নৌকো ডেকে নেমে গেল স্টিমার থেকে । ওইভাবে ছেলেটিকে সরিয়ে দেওয়া রবির 
পছন্দ হয়নি । তিনি বেদনা বোধ করেছিলেন । 
সেই ঘটনা ভাবতে ভাবতে রবির কলমে কবিতা ভর করল । এই ভাবেও ছেলেটিকে উত্তর 
দেওয়া যায়. | 
ফুকারিয়া ডাকো জননী 
প্রান্তরে তব সন্ধ্যা নামিছে 
আধারে ঘিরিছে ধরণী । 
ডাকো সকরুণ আপন ভাষায় 
সে বাণী হৃদয়ে করুণা জাগায় 
হেলায় খেলায় যে আছে যেথায় 


৪২ 


নৈনিতাল থেকে ঘোড়ার পিঠে যাত্রা শুরু হল-। ভোর-ভোর বেরুতে পারলে ভাল হত, কিন্ত 
সকালের দিকে বৃষ্টি পড়েছিল কিছুক্ষণ, তারপর খেতড়ির রাজ পরিবারের লোকজন মধ্যাহ্ছভোজ না 
করিয়ে ছাড়বেন না কিছুতেই । দীর্ঘ ট্রেন যাত্রার পর রাজকীয় ভোজ অবশ্য ভালই লেগেছিল, 
স্বামীজির জন্য আলাদা ভাবে প্রচুর ঝাল দিয়ে নানা ব্যঞ্জন রান্না করা হয়েছিল । বিকেলের দিকে 
আকাশ পরিষ্কার ও তরল রুপোর মতন রোদ দেখা দিতেই স্বামীজি সকলকে তাড়া দিয়ে বললেন, 


৩০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চলো, চলো, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে ! পথে রাত হয়ে যাবে, সেই জন্য রাজবাড়ির লোকেরা আর 
একটি দিন থেকে যাবাব জন্য অনুরোধ কবেছিলেন, স্বামীজি তাতে কর্ণপাত করলেন না । 

অনেক লোকজন এবং প্রচুর লটবহর । চারজন শ্বেতাঙ্গিনী, নিবেদিতা, জয়া ও ধীরামাতা ছাড়াও 
এঁদের সঙ্গে এসেছেন কলকাতার আমেরিকান কনসালের পত্নী শ্রীমতী প্যাটারসন । এই রমণীটি 
স্বামীজির পূর্ব পরিচিতা । আমেরিকায একবার এক শহরে স্বামী বিবেকানন্দকে সব হোটেলেই তাঁর 
গায়ের রঙের জন্য প্রত্যাখ্যান করা হয়েছিল, তখন ইনি তাঁকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন । 
সে জন্য এঁকে এঁর আত্মীয়স্বজনের কাছে নিন্দামন্দ শুনতে হয়েছিল । ঘটনাক্রমে স্বামীর সঙ্গে এখন 
ইনি কলকাতায় থাকেন, স্বামীজির সঙ্গে নিজে গিয়ে দেখা করেছেন এবং হিমালয় অভিযানের কথা 
শুনে উৎসাহের সঙ্গে যোগ দিয়েছেন । এঁরা ছাড়াও রয়েছেন যোগীন মা, তুরীয়ানন্দ, নিরঞ্জনানন্দ, 
সদানন্দ ও স্বরূপানন্দ । 

বিদেশিনীরা সবাই ঘোড়ায় চড়তে জানেন, স্বামীজিও জানেন, অন্য গুরুভাইরা কখনও ঘোড়ায় 
চাপেননি ৷ এই পার্বত্য পথে ঘোড়া ছাড়া আর একমাত্র যানবাহন ডান্ডি তার খরচ অনেক বেশি । 
গুরুভাইদের মধ্যে স্বরূপানন্দের ক্ষীণ দুর্বল চেহারা, তিনি ঘোড়ায় চাপতেই ভয় পান, তিনি পায়ে 
হেঁটে যাবেন ঠিক করলেন । যোগীন মা বললেন, আমি বাপু ঘোড়া-টোড়ায় উঠতে পারব না মানুষে 
বওয়া ডান্ডিরও দরকাব নেই, আমিও হেঁটেই যাব | জয়া অর্থাৎ জোসেফিন ম্যাকলাউডের সারাদিন 
জ্বর জ্বর ভাব, আগের বাত্রে ঘুম হয়নি, স্বামীজি তাঁব জন্য ঘোডার বদলে ডান্ডির ব্যবস্থা করলেন । 

দলে আর একজন সদস্য বেড়েছে, স্বামী প্রেমানন্দ এসেছেন আলমোড়া থেকে, ওঁদের পথ 
দেখিয়ে নিযে যাবাব জন্য । প্রেমানন্দব পবশ্রিমের নাম বাবুরাম, নরমসরম স্বভাব, কাশীপুরের 
বাগানে থাকার সময় গুরুভাইদের কেউ কেউ তাকে ক্ষেপাবার জন্য বলত, তোর তো প্রকৃতি ভাব 
বে। 

যাত্রার সময় বিবেকানন্দ তাঁকে বললেন, এই রেমো, তোর ল্যাকপেকে চেহারা, তুই ঘোড়ায় যেতে 
পাববি না। হেটেযা। 

প্রেমানন্দ বললেন, না রে নরেন, আমি পাবব ! বাঃ, আলমোড়া থেকে এসেছি না ! 

বিবেকানন্দ বললেন, সত্যি, তুই কী করে যে এলি, তোর চোদ্দো পুরুষের পুণ্যির জোর আছে ! 
তা কোনও রকমে এসেছিস, আব কেরদানি দেখাবার দরকার নেই । চল, আমিও না হয় হাঁটব তোর 
সঙ্গে । 

প্রেমানন্দ শুনলেন না, তিনি দু'জন মালবাহকেব কাঁধে ভর দিয়ে ঘোড়ার পিঠে উঠে বসলেন । 
শুরু হল বিচিত্র এক শোভাযাত্রা । শ্বেতাঙ্গিনীরা উত্তম সাজপোশাক পরেছেন, প্রসাধনও তাঁদের 
পোশাকেরই অঙ্গ, দামি দামি সুটকেশ বইছে মালবাহকেরা । আর সঙ্গের সম্যাসীদলের মুণ্ডিত মস্তক, 
অঙ্গে মলিন গেকয়া, মালপত্রের মধ্যে শুধু একটি করে পুটুলি আর কমণ্ডলু । 

চড়াই পথ, আস্তে আস্তে উঠছে ঘোড়াগুলো । জো ম্যাকলাউডের ডান্ডি চলেছে আগে আগে, 
বিবেকানন্দ ঘোড়া নিয়ে চলেছেন পদযাত্রীদেরও পেছনে । পথের শোভা অতি সুন্দর, আবার 
বিপজ্জনকও বটে । বাঘ-ভল্লুকের উপদ্রবের কথা শোনা যায়, এত মানুষজন দেখলে তারা হয়তো 
কাছে আসবে না, আবার বলাও যায় না। অনেক সময় একেবারে শেষের লোকটিকে বাঘ নিঃশব্দে 
তুলে নিয়ে যায় । 

কলকাতায় কিছুতেই বিবেকানন্দর শরীর ভাল থাকছে না । প্রায়ই জ্বর ও পেটের পীড়া হয়। 
শরীরের এই অবাধ্যপনায় তিনি নিজেই বিরক্ত । মাত্র কয়েকটা বছর বিদেশে ছিলেন, এখন দেশের 
জল-বাতাস তাঁর সহা হবে না কেন ? কলকাতা ছেড়ে ঠাণ্ডা কোনও জায়গায় গেলে ভাল থাকেন । 
মাঝখানে শরীর এত খারাপ হযেছিল যে, বেলুড়ে নিবেদিতা ও অন্য দুজন বিদেশিনীকে রেখে তাঁকে 
ডাক্তারের পরামর্শে আবার দার্জিলিং চলে যেতে হয়েছিল । কিছুদিন পর কলকাতায় প্লেগ রোগের 
প্রাদূভা্বের খবর শুনে হুড়োহুড়ি করে নেমে এসেছিলেন পাহাড় থেকে । ওই রমণীরা তাঁর টানে 
এদেশে এসেছে, তাদের যেন কোনও বিপদ না হয়। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩০৯ 


শুধু তাই নয় । কলকাতায় ফিরে স্বামীজি মিশনের ছেলেদের নিয়ে সেবা কাজে মেতে উঠলেন । 
দীক্ষিত সন্যাসীদের পাঠাতে লাগলেন বিভিন্ন বস্তিতে । রামকৃষ্ণের নামে মিশন প্রতিষ্ঠিত হবার পর 
বলা যেতে পারে, এটাই তাঁদের প্রথম কাজ । অনেকে এর তাৎপর্য বুঝতে পারেনি । হিন্দুদের মধ্যে 
গোষ্ঠিবদ্ধ হয়ে পরোপকারের কোনও রীতি নেই । বেশির ভাগ হিন্দুই অতিথিপরায়ণ, তার বাড়িতে 
কেউ আশ্রয় নিলে তার খুবই সেবাযত্ব করবে, কিন্তু পথের ধারে কোনও অসহায় রুগ্ণ ব্যক্তিকে 
দেখলে ভাববে, সেটা ওর নিয়তি । আর সাধু-সন্যাসীরা ভক্তদের কাছে পাদ্যার্ঘ নেবে, তাদের স্পর্শ 
করারও অধিকার নেই সাধারণ লোকের, এরকমই এতদিন ধরে সবাই দেখতে অভ্যস্ত । এখন এই 
নব্য সাধুরা জাতি-ধর্ম, স্পৃশ্য-অস্পৃশ্য নির্বিচারে দরিদ্র-আতুরদের সেবা করতে নেমেছেন, এ দৃশ্য 
অভিনব | দরিদ্র মানুষদের মধ্যেও যে নারায়ণ আছেন, এটা ছিল এতদিন কথার কথা, বিবেকানন্দ 
সেই নারাযণ সেবায় উদ্বুদ্ধ করতে চাইলেন সকলকে । 

খ্রিস্টানদের কাছে এই ধরনের কাজ খুব স্বাভাবিক, তাই নিবেদিতা বিবেকানন্দের সহযোগিতায় 
এগিয়ে এসেছিলেন | কিন্তু অন্যান্য স্বামীজিরা অনেকে সংশয় কাটিয়ে উঠতে পারেননি । অধ্যাত্ম 
সাধনার সঙ্গে এই কাজের সম্পর্ক কী ? মহামারী প্রতিকারের দায়িত্ব তো সরকারের ! রামকৃষ্ণ মিশন 
একটা নতুন সংস্থা, তার সাধ্য কতখানি ! রোগীদের ওষুধ-পত্রের জন্য প্রচুর টাকা-পয়সা দরকার, তাই 
বা পাওয়া যাবে কোথায় ? গুরুভাইদের বোঝাতে বোঝাতে এক এক সময় বিবেকানন্দর ধৈর্যচ্যতি 
হত, তিনি ধমক দিয়ে বলতেন, মানুষ মরছে, এখন ধর্মের কথা মাথায় থাক ! আর টাকা-পয়সা, যদি 
শেষ পর্যন্ত না জোটাতে পারি, তা হলে মঠের জন্য বেলুড়ে যে জমি কেনা হয়েছে, সেটা বেচে দেব ! 
কী হবে মঠ তুলে? 

প্লেগ রোগ তেমন ব্যাপক আকার ধারণ করল না বলে ওই জমি বিক্রি করতে হল না, সবাই স্বস্তির 
নিশ্বাস ফেললেন । কয়েকদিনের অনিয়ম ও রাত্রি জাগরণে বিবেকানন্দর শরীর আবার দুর্বল হয়ে 
পড়েছিল, তাই তিনি ঠিক করলেন কিছুদিন আলমোড়ার সেভিয়ার দম্পতির কাছে কাটিয়ে 
আসবেন । বিদেশিনী কজনও এ দেশ ভ্রমণে খুব আগ্রহী, তাঁরাও সঙ্গী হলেন, গুরুভাইরাও 
এসেছেন কয়েকজন | কাঠগুদামে ট্রেন থেকে নামবার পর থেকেই বিবেকানন্দ বেশ সুস্থ বোধ 
করছেন । এখন এই অপরাহে অশ্বপৃষ্ঠে যেতে যেতে তিনি অনুভব করলেন, যেন আবার তাঁর সেই 
দুর্জয় স্বাস্থ্য ও মনোবল ফিরে পেয়েছেন । 

পাহাড়ে সুযাস্ত হয় আগে আগে, হঠাৎ ঝুপ করে অন্ধকার নেমে আসে । নিবেদিতা দূরের বরফ 
ঢাকা এক একটি শৃঙ্গের ওপর শেষ-বিকেলের রক্তিমাভা দেখছেন মুগ্ধ হয়ে । ক্ষণে ক্ষণে তাঁর শিহরন 
হচ্ছে। এই হিমালয় ! পৃথিবীর সমস্ত পাহাড়ের রাজা ? যতখানি কল্পনায় ছিল, হিমালয় যেন তার 
চেয়েও অনেক বিশাল ও মহান । হিমালয়ের ওপর দিয়ে নিবেদিতা চলেছেন তাঁর রাজার সঙ্গে ৷ 
এখনও যেন অবিশ্বাস্য মনে হয় । হ্যাঁ, বিবেকানন্দ কারুর কাছে গুরু, কারুর কাছে সম্তানবৎ, কিন্তু 
নিবেদিতার কাছে তিনি রাজা । 

আঁধারে ছেয়ে গেছে দিকদিগন্ত, আকাশে একটি দুটি তারা ফুটি ফুটি করছে। মালবাহকেরা 
জ্বালিয়েছে মশাল, তারা কয়েকজন আগে আগে যাচ্ছে পথ দেখিয়ে । দু'পাশের বনরাজি থেকে 
ভেসে আসছে বুনো ফুলের সুগন্ধ । মাঝেমাঝে বাতাসে শোনা যাচ্ছে গাছের পাতায় শিরশিরানি । 
নিবেদিতা অনেকক্ষণ বিবেকানন্দকে দেখতে পাননি, তাঁর সঙ্গে কথা বলার জন্য উতলা বোধ 
করলেন । যেখানে পথটি কিছুটা চওড়া, সেখানে তিনি তাঁর ঘোড়াটি সরিয়ে নিলেন এক পাশে । 
অন্যরা এগিয়ে গেল, একেবারে শেষে বিবেকানন্দকে দেখতে পেয়ে তিনি উৎফুল্ল স্বরে বললেন, 
আমার পরম সৌভাগ্য, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন । মনে হচ্ছে যেন আমরা 
অনস্তকালের যাত্রী, এ পথের কোনও শেষ নেই । 

বিবেকানন্দ গম্ভতীরভাবে বললেন, মনে হচ্ছে আজ আলমোড়ায় পৌঁছোনো যাবে না। পথে 
কোনও বাংলো পেলে থাকতে হবে । 

নিবেদিতা বললেন, আমার তো মনে হচ্ছে, এমন বিস্ময়কর পথে সারা রাত গেলেও আমরা ক্লান্ত 


৩১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হব না। রাজা, এক একটা পাহাড়ের চূড়া দেখলে হঠাৎ মনে হয় না ধ্যানমগ্ন শঙ্করের মতন ! 

বিবেকানন্দ সে সম্পর্কে কোনও মন্তব্য না করে বললেন, তুমি এখানে থেকো না। সামনে চলে 
যাও । ূ 

নিবেদিতা বিস্মিত হয়ে বললেন, কেন গ আমি আপনাব পাশাপাশি থাকতে চাই । 

বিবেকানন্দ বললেন, এটা ইওরোপ নয়, ভারতবর্ষ, এ কথা সব সময় মনে রেখো । মার্গট, 
এদেশের রীতিনীতি তোমায় মেনে চলতে হবে । 

নিবেদিতা বললেন, আমি সে চেষ্টা সব সময় করছি । আপনি আমাকে মার্গট বলে ডাকছেন কেন, 
আমি এখন নিবেদিতা | 

বিবেকানন্দ মৃদু ভসনার সুরে বললেন, এখনও পুরোপুরি হওনি । এখনও ভেতরে ভেতরে তুমি 
ব্রিটিশ । ব্রিটেনের পতাকা, তোমার পতাকা | 

নিবেদিতা আবও কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় খানিক দূরে একটি অশ্বের চিহিহি ও হুড়মুড় 
করে কিছু পতনের শব্দ হল । ওরা দু'জনে জোর কদমে এগিয়ে গেলেন । 

স্বামী প্রেমানন্দ তাঁর ঘোড়া থেকে পড়ে গিয়ে কৌ কৌ শব্দে কাতরাচ্ছেন । 

কি ধমক দিয়ে বললেন, রেমো, তখনই বলেছিলাম, তুই পারবি না। শালা, তুই শুনলি 
না! ওঠ, ওঠ ! 

প্রেমানন্দ করুণভাবে বললেন, ওবে নরেন, আমার বোধহয় পা ভেঙে টুকরো টুকরো হয়ে 
গেছে । নড়তে পারছি না । 

বিবেকানন্দ আরও জোবে বললেন, নডতে পাবছি না । শালা, তোকে কি এখন আমি কাঁধে করে 
নিয়ে যাব ? বাপের জন্মে ঘোড়ায় চাপিসনি, তোকে কেরদানি দেখাতে কে বলেছিল ? 

সমস্যাটি গুরুতর বটে । পাহাড়ি অশ্বগুলি খবকৃতি, দু'জনে চাপা যায না। প্রেমানন্দ হাঁটতে 
অক্ষম হলে তাঁকে কে বহন করে নিয়ে যাবে । 

এই সময় জো ম্যাকলাউড নেমে এলেন ডান্ডি থেকে । ব্যাপারটা বুঝে নিয়ে তিনি বললেন. এটা 
কোনও সমস্যাই নয় । এই স্বামীজি আমার ডান্ডিতে চলুক, আমি এঁর ঘোড়ায় দিব্যি যেতে পারব । 

বিবেকানন্দ বললেন, তা কী করে হবে । জো, তোমার গায়ে জ্বর ! 

ঝলমলে মুখে জো বললেন, পাহাডের স্নিগ্ধ হাওয়ায় আমার জ্বর একেবারে সেরে গেছে। ওই 
ঘেরাটোপের মধ্যে যেতেই আমার ববং অস্বস্তি হচ্ছিল । 

তারপর জো তডাক করে প্রেমানন্দেব ঘোড়াটিতে লাফিয়ে উঠে বললেন, এতেই আমার যেতে 
ভাল লাগবে । 

অন্যরা ধরাধরি কবে প্রেমানন্দকে তুলে দিল ডান্ডিতে । আবার শুরু হল যাত্রা । জো হাসি-গল্লে 
সবাইকে মাতিয়ে রাখল । জো ম্যাকলাউডেব যখন মর্জি ভাল থাকে, তখন সে হয়ে ওঠে অফুরান 
আনন্দের উৎস । এমনকী কুলি মজুরদের সঙ্গেও সে নিকট আত্মীয়ের মতন ব্যবহার করে । 

মধ্যপথে এক ডাক বাংলোয় রাত্রি কাটিয়ে পরের দিন মধ্যাহ্নে দলটি পৌঁছল আলমোড়ায় । 

সেভিয়ার দম্পতি এখানে টমসন হাউস নামে একটি বাড়ি নিয়ে বেশ কিছুদিন ধরে আশ্রম প্রতিষ্ঠা 
করেছেন । হিমালয়ের কোলে আলমোড়ার মতন এক একটি ছোট ছোট নির্জন, দৃষ্টিনন্দন স্থান 
ইংরেজরাই খুঁজে বার করেছে, এখানকার পাকা বাড়ি অধিকাংশই ইংরেজদের । ওকলি হাউস নামে 
আর একটি বাড়িতে চার বিদেশিনীর থাকার ব্যবস্থা হল । 

দুই বাড়ির মধ্যে খানিকটা দূরত্ব আছে। সকালবেলা আর দু'একজনকে সঙ্গে নিয়ে বিবেকানন্দ 
হাঁটতে হাঁটতে ওকলি হাউসে চলে আসেন চা পানের জন্য । এঁদের একসঙ্গে দু'তিন কাপ চা পানের 
অভ্যেস, অনেকক্ষণ ধরে গল্প হয়। বেদ-উপনিষদ, ইতিহাস, রাষ্ট্রনীতি, কিছুই বাদ যায় না। 
বিবেকানন্দ কখনও গৌতম বুদ্ধের কথা বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে যান, কখনও বলেন ঈশ্বরচন্দ্র 
বিদ্যাসাগরের কথা । 

বিকেলের দিকে এক একদিন একসঙ্গে বেড়াতে বেরুনো হয়। হাঁটতে হাঁটতে জনপদ ছাড়িয়ে 


৩১১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অরণ্যে । দিগন্ত ছেয়ে আছে পাহাড়শ্রেণী, এমন নির্মল আকাশ যেন আর কোথাও দেখা যায় না। 

বিবেকানন্দ গল্পচ্ছলে গভীর জ্ঞানের কথা বলেন, আবার হাস্য কৌতুকের কথাও এসে পড়ে মাঝে 
মাঝে । একদিন ভূত-প্রেতের কথা এসে পড়ল । স্বামীজি বিদেশিনীদের দিকে তাকিয়ে জিজ্ঞেস 
করলেন, তোমরা কখনও ভূত দেখেছ ? সবাই দু'দিকে মাথা নাড়লেন, তাঁদের চোখেমুখে ফুটে উঠল 
অবিশ্বাস । বিবেকানন্দ হাসতে হাসতে বললেন, কেন, আমেরিকায় তো অনেক ভূত আছে । আমি 
নিজেও দেখেছি । 

সবাই সচকিত হতে ' তিনি তাঁর অভিজ্ঞতার একটি গল্প শোনালেন । আমেরিকাতে তিনি এক 
জায়গায় কিছুকালেব জন্য একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং নিজেই রান্নাবান্না করতেন । সেই 
বাড়িতেই থাকত শ্রীমতী উইলিয়ামসন নামে একটি মোটাসোটা চেহারার অভিনেত্রী আর একটি 
দম্পতি । এদের কারবার ছিল লোকের কাছ থেকে পয়সা নিয়ে তাদের ফরমায়েশ মতন ভূত 
নামানো । স্বামীজি মাঝেমাঝে ওদের এই বুজরুকি কাগুকারখানা উঁকিঝুঁকি দিয়ে দেখতেন । একদিন 
এল একটি ইঞ্জিনিয়ার যুবক । সে কিছুদিন আগে তার মাকে হারিয়েছে, সেই শোক এখনও ভুলতে 
পারছে না। মায়ের একটা ফটোগ্রাফ এনেছে সে, মাকে একবার সশরীরে দেখতে চায় । ব্যবস্থা হয়ে 
গেল । আধো অন্ধকার ঘর, ধোঁয়া ও আলোর চকমকি, নানারকম অদ্ভুত শব্দ, তারপর এক সময় 
পদরি আড়াল থেকে সেই অভিনেত্রীটি যুবকটির মা সেজে বেরিয়ে এল । যুবকটির মা ছিল 
রোগা-পাতলা । তবু সে অভিভূত হয়ে চিৎকার করে উঠল, মা, মা, প্রেতলোকে গিয়ে তুমি কত 
মোটা হয়ে গেছ। 

এই যুবকটি তো শিক্ষিত । ইওরোপ আমেরিকায় অশিক্ষিত সাধারণ লোকদের কত যে কুসংস্কার 
এখনও রয়ে গেছে সে প্রসঙ্গও এসে পড়ে । অতিথিদের মধ্যে বর্ষীয়ান মহিলাটি একদিন কথায় 
কথায় বলেছিলেন, ভারতে এসে সবই ভাল লাগে, শুধু একটা ব্যাপার কিছুতেই মেনে নিতে পারি 
না। আমরা যেখানেই যাই, একদল লোক কাছে এসে হাঁ করে চেয়ে থাকে । শুধু চেয়ে থাকে, 
কোনও কথা বলে না, এটা যে অসভ্যতা, তা বোঝে না? ট্রেনে আসার সময় কোনও স্টেশনে 
থামলেই জানলার কাছে এরকম একদল লোক এসে ভিড় করত । 

স্বামীজি বললেন, হ্যাঁ, এটা সত্য । তোমাদের মতন চেহারার কোনও রমণী, এরকম পোশাক 
অনেকেই আগে দেখেনি । তাই কৌতূহলে এসে ভিড় করে। শুধু চেয়ে থাকে, আর কোনও 
অত্যাচার করে কী ? আমার কী অভিজ্ঞতা হয়েছে শোনো । লন্ডনের রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমার 
সঙ্গে আলখাল্লা আর মাথায় পাগড়ি, একটা লোক একটা কয়লার গাড়ি নিয়ে যাচ্ছে, আমাকে দেখে 
থমকে গেল । এরকম চেহারা ও পোশাক সে কখনও দেখেনি । কিন্তু সে শুধু হাঁ করে চেয়ে রইল 
না। একটা কয়লার চাঙ্গড় ছুড়ে মারল আমার দিকে । 

নিবেদিতা শিউরে উঠে জিজ্ঞেস করলেন, আপনার লেগেছিল? 

বিবেকানন্দ শুকনো কণ্ঠে বললেন, আমি ঠিক সময় মাথাটা সরিয়ে নিয়েছিলাম । আমাদের দেশে 
দরিদ্র, অশিক্ষিত মানুষের সংখ্যা অনেক অনেক বেশি । তবু তাদের গভীর ধর্মবোধ ও নীতিবোধ 
আছে। পশ্চিমি দেশের নিচু শ্রেণীর লোকরা ধর্ম ও নৈতিকতার কোনও ধার ধারে না । হাইড পার্কে 
দিনদুপুরে নারী-পুরুষদের মধ্যে যে রকম অসভ্যতা চলে, তা দেখলে কোনও হতদরিদ্র ভারতবাসীও 
শিউরে উঠবে । 

কিছুদিন ধরেই নিবেদিতা লক্ষ করেছেন, অন্য মহিলাদের তুলনায় তাঁর সঙ্গে স্বামীজির ব্যবহার 
বেশ অন্য রকম । অন্যদের সঙ্গে তিনি হেসে গল্প করেন, আর তাঁকে মাঝেমাঝেই ধমক দেন | 
ব্যবহারের কিছুটা তারতম্য হতেই পারে । অন্যরা বেড়াতে এসেছেন, এক সময় ফিরে যাবেন । আর 
নিবেদিতা পেছনের সব বন্ধন ছিন্ন করে এদেশের সেবার জন্য সর্বস্ব পণ করে এসেছেন । তাঁকে 
স্বামীজি তৈরি করে নেবেন, এটাই স্বাভাবিক | কিন্তু সর্বসমক্ষে ছাড়া বিবেকানন্দ কক্ষনও কাছাকাছি 
আসতে চান না, কখনও তাঁকে নিয়ে আলাদা করে বসেন না। তিনি যখন একা থাকেন, তখন 
নিবেদিতা তাঁর কাছে কোনও প্রশ্ন নিয়ে গেলে তিনি অসহিফ্ণুভাবে বলে ওঠেন, যাও, স্বরূপানন্দকে 


৩১২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জিজ্ঞেস করো গে 

স্বরূপানন্দের ওপর নিবেদিতাকে বাংলা ও সংস্কৃত শেখাবার ভার দেওয়া হয়েছে। স্বরূপানন্দ 
লাজুক মানুষ, তাঁর কাছে খোলাখুলি সব কথা বলা যায় না । স্বরপানন্দ বেশ পণ্ডিত, কিন্ত তিনি 
রামকৃষ্ণকে অবতার মানেন না । অবতারবাদে তাঁর বিশ্বাস নেই । আরও কোনও কোনও ব্যাপারে 
বিবেকানন্দর সঙ্গে তাঁর মতভেদ আছে । নিবেদিতার মনে হয়, শুধু ভাষা শিক্ষাই তো যথেষ্ট নয়, 
তিনি বিবেকানন্দকে অবলম্বন করেই এদেশে এসেছেন, ওঁব কাছাকাছি থাকতে চান, একদিন ওঁকে না 
দেখলেই তাঁর মন উতলা হয়ে ওঠে, তবু উনি তাঁকে এড়িয়ে চলবেন কেন ? 

এক একদিন নিবেদিতার সঙ্গে বিবেকানন্দর বেশ তর্ক বেধে যায় । তাঁর মনে হয়, বিবেকানন্দ 
তাঁর নাম দিয়েছেন নিবেদিতা, সে জন্য তাঁকে তাঁর ব্রিটিশ পরিচয় একেবারে মুছে ফেলে সম্পূর্ণ 
ভারতীয় হয়ে যেতে হবে ! এত তাড়াতাড়ি তা কি সম্ভব ? হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, ইংরেজরাও 
বাচ্চা বয়েস থেকেই জাতীয পতাকাকে সম্মান করতে শেখে । এখন সেই পতাকাকে অগ্রাহ্য করতে 
হবে £ ভারতেব তো নিজস্ব পতাকাই নেই । ভারতকে ভালবাসতে গেলে কি ভারতের সব কুসংস্কার 
অন্ধবিশ্বাসও মেনে নেওয়া অত্যাবশ্যক ! ইংরেজদেরও অনেক গুণ আছে, ইংবেজ পরিচয় বজায় 
থেকেও কি ভারতের সেবা করা যায না ? নিবেদিতা এসেছেন এদেশে মুলত স্ত্রীশিক্ষা বিস্তারে অংশ 
গ্রহণ করতে, সে ব্যাপারে বিবেকানন্দ এখনও পর্যন্ত কোনও উদ্যোগ নেননি । 

একদিন চিন দেশেব কথা হচ্ছিল । বিবেকানন্দ চিন দেশটির প্রতি বিশেষ আগ্রহশীল, তাঁর ধারণা 
চিনে শীঘ্রই নব জাগরণ হবে । শুদ্র বা শ্রমিকশ্রেণীর উত্থান হবে সে দেশে । তিনি যখন চিনের 
প্রশংসা কবে চলেছেন, নিবেদিতা ফট করে বলে বসলেন, কিন্তু চিনেরা তো খুব মিথ্যেবাদী হয় ! 
সবাই তাদের এ দোষেব কথা জানে । 

বাধা পেযে দপ দুপু করে জ্বলে উঠলেন বিবেকানন্দ । কঠোর স্বরে বললেন, তুমি ইংরেজ বলেই 
এসব কথা বললে । তোমরা এক একটা জাতিব নামে এরকম একটা পরিচয় দেগে দাও ! সত্য আর 
মিথ্যা কি আপেক্ষিক নয় ? ইংবেজরা ভদ্রতার নামে অনবরত অসত্য বলে না? কারুকে প্রশংসা 
করতে গেলে তাদেব মনের কথা আব মুখের কথা কদাচিৎ এক হয় ! 

বিবেকানন্দ অনববত তাঁকে ধমক দিয়ে চললেন আর কিছু বলতেই দিলেন না । 

আর একদিন কথা হচ্ছিল মোক্ষ বা মুক্তিলাভ সম্পর্কে । নিবেদিতা এক সময় বলে উঠলেন, 
আমি এই ব্যাপাবটা কিছুতেই বুঝতে পাবি না। হিন্দুরা এ জীবন থেকে নিষ্কৃতি লাভ করতে চায় 
কেন ? এত ধ্যান এত সাধনা, সবই ব্যক্তিগত মুক্তিলাভেব জন্য | যেন আর পুনর্জন্ম না হয়। কিন্তু 
কেন ? জীবন এত সুন্দব ৷ নিজের মুক্তি সনের চেয়ে যে সব মহৎ কাজ আমাদের ভাল লাগে, 
যাতে মানুষেব উপকাব হয, তার জন্য বারবার জন্মগ্রহণই কি কাম্য নয় ? 

বিবেকানন্দ তার চোখেব দিকে কযেক পলক তাকিয়ে থেকে রাগতভাবে বললেন, তোমার এখনও 
মুক্তি সম্পর্কে কোনও বোধই হয়নি | তুমি ক্রমোন্নতির ধারণাটা এখনও জয় করতে পারোনি । তুমি 
মানুষের বেশি বেশি ভাল করে নিজে আরও বড় হতে চাও ? কোনও বাইরের জিনিসই ভাল হয় না, 
তারা যেমন আছে, তেমনি থাকে । তাদের ভাল করতে গিয়ে আমরাই ভাল হয়ে যাই ! 

নিবেদিতা বললেন, বাববার মানুষের মধ্যে থাকা কি আরও বেশি কাম্য হতে পারে না? কেন 
আমরা জীবনবিমুখ হব ? 

বিবেকানন্দ বললেন, তোমার এখনও অহংবোধ যায়নি । স্বরূপানন্দের কাছে শাস্ত্র বুঝে নাও ! 

একদিন দুপুরবেলা জো দেখলেন, নিবেদিতা দুপুরে খেতে আসেননি, নিজের বিছানায় ফুলে ফুলে 
কাঁদছেন । শ্রীমতী ওলি বুল বয়েসে অনেক বড়, শ্রীমতী প্যাটারসন আপনমনে থাকেন, জো-র 
করেছেন । 

নিবেদিতার পিঠে হাত দিয়ে তিনি কোমল কঠে জিজ্ঞেস করলেন, কী হয়েছে, মাগাঁরেট, কীসের 
জন্য কষ্ট পাচ্ছ, আমাকে বলো ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩১৩ 


অশ্রসজল মুখ ফিরিয়ে নিবেদিতা বললেন, জো, জো আমি এখন কী করব বলো তো ! আমার 
যে আর ফেরার পথ নেই । এখন লন্ডনে ফিরে গেলে সবাই উপহাসের হাসি হাসবে । কিন্তু যাঁর 
জন্য সব কিছু ছেড়ে এলাম, তিনি আমাকে প্রীতির চক্ষে দেখেন না! 

জো বললেন, না, না, তুমি অমন ভেবো না। তিনি তোমায় শিক্ষা দিচ্ছেন বলেই মাঝে মাঝে 
কঠোর কথা বলেন । 

নিবেদিতা বললেন, তিনি হাজার কঠোর কথা বললেও আমি সহ্য করতে পারব । কিন্তু তিনি 
আমাকে দূরে সরিয়ে রাখতে চান । তাঁর উদাসীনতা আমার মর্মে মর্মে বেঁধে । তোমরা চলে গেলে, 
আমি তখন কী করব ? 

জো বললেন, আহা, আমরা তো এক্ষুনি চলে যাচ্ছি না। সব ঠিক হয়ে যাবে। তিনি তো 
সাধারণ মানুষ নন, তাঁকে বুঝতে তোমার সময় লাগবে । 

নিবেদিতা জো-কে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি তো চেষ্টা 
করছি। জো, আমি অন্যরকম ভেবে এসেছিলাম, এদেশের জন্য আমি সমস্তরকম কষ্ট স্বীকার করতে 
রাজি আছি, তিনি থাকবেন আমার পাশে । তিনি মুখ ফিরিয়ে থাকলে আমার সব শক্তি চলে যায় । 

সেদিনই বিকেলে জো বিবেকানন্দকে আড়ালে ডেকে কিছু কথা বললেন । জো বিবেকানন্দর 
দর্শন ও কর্মপরিকল্পনার সমর্থক, কিন্ত তাঁর শিষ্যা হবার কোনও বাসনা তাঁর নেই । বিবেকানন্দর 
সঙ্গে যে কোনও বিষয় উত্থাপন করতে তিনি কোনও সঙ্কোচ বোধ করেন না। তিনি বললেন, 
সোওয়ামী তুমি ওই আইরিশ মেয়েটাকে এত নিযতিন করছ কেন ? 

বিবেকানন্দ হকচকিয়ে গিয়ে বললেন, আমি তাকে নিযতিন করছি ? এদেশে এলে তাকে কষ্ট 
স্বীকার করতে হবে, কতরকম অসুবিধের সম্মুখীন হতে হবে, এ সব বিষয়ে আমি তাকে আগেই 
সাবধান করে দিইনি ? 

জো বললেন, সে সব কষ্টের কথা হচ্ছে না। মাগাঁরেট আমাকে তোমার লেখা একটা চিঠি 
দেখিয়েছে । সেই চিঠিখানা সে সব সময় নিজের কাছে রাখে । ঠিক যেন বুকের মধ্যে রেখে 
দিয়েছে । সেই চিঠিতে তুমি লিখেছিলে, “যদি বিফল হও, কিংবা কখনও কর্মে তোমার বিরক্তি আসে, 
তবে আমার দিক থেকে নিশ্চয় জেনো যে, আমাকে আমরণ তোমার পাশেই পাবে । তা তুমি 
ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো |... এই 
আমার প্রতিজ্ঞা |; তুমি একথা লেখনি । 

বিবেকানন্দর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল, তিনি অস্ফুট স্বরে বললেন হ্যাঁ লিখেছি। 

জো বললেন, এই ভরসাতেই সে এসেছে । বেচারি এখন কাজ শুরুই করেনি । অথচ তুমি যদি 
তার প্রতি উদাসীন থাকো, তা হলে তার মন ভেঙে যাবে না ? মেয়েটা বড় কষ্ট পাচ্ছে । তুমি ওর 
সঙ্গে একটু ভাল করে কথা বলো, প্লিজ । আমরা পশ্চিমি মেয়ে, ত্যাগ, বৈরাগ্য এসব কি সহজে 
আমাদের মাথায় ঢোকে ? 

অপরাছ্রে বেড়াতে বেরুবার সময় বিবেকানন্দ নিবেদিতার পাশে এসে একটু থেমে দাঁড়িয়ে প্রশ্ন 
করলেন, তুমি আমার কাছে কী চাও ? 

নিবেদিতা বললেন, তুমি আমার প্রভু, আমার রাজা । আমাকে তোমার পায়ে স্থান দাও । 

বিবেকানন্দ আর কিছু না বলে হনহন করে চলে গেলেন অন্য দিকে । 

তারপর আর তাঁকে দেখতে পাওয়া গেল না। বিকেল গড়িয়ে সন্ধে নামল, তারপর রাত্রি নামল, 
বিবেকানন্দ কোথাও নেই । সবাই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করল । মহিলারা ছুটে এলেন টমসন 
হাউসে, সেখানেও তিনি নেই । একটু পরে শ্রীযুক্ত সেভিয়ার বললেন, আপনারা অযথা চিন্তা 
করবেন না। তিনি আমাকে বলে গেছেন । তাঁর মন অস্থির হয়ে আছে, তাই তিনি লোকজনের সঙ্গ 
পরিত্যাগ করে জঙ্গলে চলে গেছেন । সেখানে নির্জনে কয়েকদিন থাকবেন । 

কিন্তু চিন্তা না করে কি উপায় আছে ? বিবেকানন্দের শরীর এখনও ভাল নয়, হজমের গোলমালে 
কষ্ট পান । অরণ্যের মধ্যে গিয়ে তিনি কী খাবেন, কোথায় শোবেন ? কে তাঁর দেখাশুনো করবে ? 


৭১ দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তবু, তিনি একাকী অরণ্যবাসের জনা গেছেন, এখন তাঁর কাছে যাওয়া সঙ্গত হবে না । 

জো বুঝতে পারেন যে, বিবেকানন্দও কষ্ট পাচ্ছেন । তাঁর কঠোরতা তাঁর ওঁদাসীন্য সে কষ্টকেই 
চাপা দিতে চায । কষ্ট পাওয়া কোনও কোনও মানুষের নিয়তি । নিবেদিতার কান্নাও থামে না । 
তিন দিন পর তিনি ফিরে এলেন | ধুলিমলিন শরীর, তপসার্লিষ্ট চক্ষু দুটি জ্বলজ্বল করছে, মুখে 
পরিতৃপ্তির হাসি । গুরুভাইদেব বললেন, দ্যাখ, বিলেত আমেরিকায় গিয়ে আমি একটুও বদলাইনি । 
এখনও আগের মতন পাবি । যখন একা একা সারা ভারত ঘুরে বেড়িয়েছি, তখন মাঠে ঘাটে শুয়ে 
থাকতাম । এখনও জঙ্গলে আমাব কোনও কষ্টই হল না। দিব্যি ছিলাম । 

নিবেদিতা-জো"দের সঙ্গে দেখা হবার পর তিনি এমন প্রশাস্ত ব্যবহার করলেন, যেন কিছুই 
ঘটেনি । প্রত্যেকের শবীর-স্বাস্থোর খবর নিলেন । আবার চা-পানের সময় শাস্ত্র আলোচনা ও 
বিশ্রম্তালাপ | মুঘল বাদশাহদের গল্প । শাজাহান ও আকবরের তিনি বিশেষ অনুরাগী । ইসলাম ধর্ম 
নিয়ে তিনি গভীর চিন্তা করেছেন। ভারতের উন্নতির জন্য এই ধর্মের সহায়তারও বিশেষ 
প্রয়োজন | মহম্মদ সরফবাজ হোসেন নামে এক বিশিষ্ট ব্যক্তিকে তিনি চিঠিতে লিখেছেন, বেদান্তের 
মতবাদ যতই সূক্ষ্ম ও বিস্ময়কর হোক না কেন, কম-পরিণত ইসলাম ধর্মের সাহায্য ছাড়া 
মানবসাধাবণের অধিকাংশের কাছে তা সম্পূর্ণপে নিরর্থক । আমাদের নিজেদের মাতৃভূমির পক্ষে 
হিন্দু ও ইসলাম ধর্মরূপ দুটি মহান মতেব__ বৈদাস্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহের-_ সমন্বয়ই 
একমাত্র আশা । আমি মানসনেত্রে দেখতে পাই, এই বিভেদ-বিশৃঙ্থলা ভেদ করে ভবিষ্যৎ পৃণাঙ্গ 
টিলা নার রানির রর রিসালিরসার রনির রাজী 

AM 

তাজমহলেব সৌন্দর্য বর্ণনা কবতে কবতে তিনি আত্মহারা হয়ে যান । তিনি পরিব্রাজক অবস্থায় 
তাজমহল দেখতে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা স্মরণ করলে এখনও রোমাঞ্চ হয় । 

নিবেদিতাব সঙ্গে তীব ব্যবহার কিন্ত কিছুতেই সহজ হয় না। নিবেদিতা হঠাৎ হঠাৎ কোনও প্রশ্ন 
করলেই তিনি অসহিষ্ণু হয়ে ওঠেন । যেন সব নির্দেশই নিবেদিতাকে বিনা তর্কে মেনে নিতে হবে । 
কিন্তু পশ্চিমি জগতেব এক শিক্ষিতা বমণী তাঁর যুক্তিবোধ সহজে বিসর্জন দিতে পারেন না । প্রশ্নের 
যুক্তিসঙ্গত উত্তব তিনি খুঁজবেনই ৷ স্ববপানন্দ বা অনা সন্ন্যাসীদের কাছেও তিনি সেই সব প্রশ্নের 
উত্তর খুঁজতে যান না। তাঁর সমস্ত আগ্রহ বিবেকানন্দকে ঘিরে | অনেকের মধ্যে বসে থেকে 
বিবেকানন্দ নিবেদিতার দিকে যখনই চোখ তুলে তাকান, তখনই দেখতে পান নিবেদিতা তাঁর দিকে 
একদৃষ্টে চেয়ে আছেন । 

ভারত নামে এই দেশটির প্রতি নয়, একজন ব্যক্তি বিশেষের প্রতি নিবেদিতার এই যে একাগ্রতা, 
এই যে মোহ, তা বিবেকানন্দ ছিন্নভিন্ন করে দিতে চান । ব্যক্তিগত সম্পর্কের বন্ধন তিনি কিছুতেই 
মানতে চাইছেন না। এক এক সময় মনে হয়, তিনি নিজের সঙ্গেই লড়াই করছেন । আবার 
নিবেদিতার সঙ্গে কথা বলার সময় তাঁর ভাষা কর্কশ হয়ে যায়, মুখে ফুটে ওঠে কঠোর ভাব । 

নিবেদিতা আবার লুকিয়ে লুকিয়ে কাঁদেন ! 

একদিন অনেকের সামনে বিবেকানন্দ নিবেদিতাকে খুব বকাবকি করতে জো তাঁকে বললেন, 
সোওয়ামী, তুমি ওকে শিক্ষা দিতে চাও, দাও, কিন্তু একটু নরম ভাষায় বলতে পারো না ? কখনও কি 
একটু কোমল ব্যবহার করা যায় না? ও মেয়েটা যে তোমার কাছ থেকে দুটো মিষ্টি কথা শোনার 
জন্যে ব্যাকুল হয়ে থাকে । 

বিবেকানন্দ কোনও উত্তর না দিয়ে উঠে চলে গেলেন । একা একা পায়চারি করতে লাগলেন 
দূরের উদ্যানে । কেউ তাঁর কাছে যেতে সাহস করলেন না। তাঁর পদচারণার গতি কখনও দ্রুত, 
কখনও মন্দ, যেন তিনি ঝড় ঠেলে ঠেলে এগোচ্ছেন। 

খানিক পরে তিনি ফিরে এলেন সকলের মাঝখানে | মৃদু স্বরে বললেন, আমার ভুল, আমাকে 
আবার কয়েকদিন জঙ্গলে গিয়ে থাকতে হবে । 

অনেকে মিলে সমস্বরে আপত্তি জানাল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩১৫ 


বিবেকানন্দ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ । তাঁর শরীর যেন অনেক বিশাল হয়ে গেছে, 
যেন তিনি ঢেকে দিচ্ছেন দূরের পাহাড়ের চূড়া । একটা হাত তুললেন আকাশের দিকে । 

তাঁর মুখমণ্ডল এখন প্রশান্ত । সন্ধ্যার আকাশেও একটুও মেঘের মালিন্য নেই। দ্বিতীয়ার চাঁদ 
দ্যুতি ছড়াচ্ছে । সেদিকে তাকিয়ে তিনি স্নিগ্ধ স্বরে বললেন, দেখো, মুসলমানরা এই দ্বিতীয়ার চাঁদকে 
বিশেষ শ্রদ্ধার সঙ্গে দেখে । এসো, আমরাও এই নবীন চন্দ্রমার সঙ্গে নবজীবন আরম্ভ করি । 

বহুবচনে বললেও কথাগুলিও যেন নিবেদিতাকে উদ্দেশ করেই বলা । নিবেদিতা উঠে এসে তাঁর 
প্রভুর সামনে হাঁটু গেডে বসলেন । বিবেকানন্দ হাত রাখলেন তাঁর মাথায় । 


৪৩. 


শ্রাবণ মাসে যখন তখন বর্ষা নামে । ফুলে ফেঁপে উঠেছে পদ্মা ও গোরাই নদী । অনেক দিন পর 
পদ্মাবোটটিকে আগাপাশতলা মেবামত করিয়ে কাজে লাগানো হয়েছে । বিশাল এই বজরাখানি একটি 
বিস্ময়কর দর্শনীয় বস্তু, যেন ধপধপে সাদা রঙের একটি অলৌকিক পাখি । ভেতরে রয়েছে দুটি বড় 
বড় কক্ষ, তাতে আরাম-বিলাসের কোনও উপকরণের অভাব নেই, মেঝেতে গালিচা পাতা, 
চেয়ার-টেবিল-পালঙ্ক দিয়ে সাজানো, এমনকী ঝাড়লণ্ঠন পর্যন্ত রয়েছে । ওপরের প্রশস্ত ছাদে এক 
পবিবারের বিশ-চিশজন পর্যন্ত বসতে পাবে । 

এই বজরাটি তৈরি করিয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর । ঢাকার অভিজ্ঞ কারিগরদের হাতে গড়া এই 
শোভনসুন্দর বজরাটি দেখে অন্যান্য জমিদাররা ঈর্ষা বোধ করতেন । পরে দেবেন্দ্রনাথ এই বজরায় 
কলকাতা থেকে কাশী-এলাহাবাদ পর্যন্ত গিয়েছিলেন । আকারে এত বড় হলেও বারোটা দাড় ফেলে 
এই বজরা চালানো যায় বেশ দ্রুত গতিতে । দেবেন্দ্রনাথ বহুদিন বাড়ি ছেড়ে এই বজরাতেই বাস 
করেছেন । . 

এখন বজরাটি বাঁধা থাকে পদ্মাবক্ষে শিলাইদহের ঘাটে । রবি এটির নাম দিয়েছেন পদ্মাবোট । 
এখন আর এই বোটটি বেশি দূর যায় না । মাঝে মাঝে যখন লোকজনের উপদ্রব খুব বেড়ে যায়, 
লেখার জন্য নির্জনতার প্রয়োজনে রবি পদ্মাবোটকে কিছুটা দূরে নিয়ে গিয়ে একা একা রাত্রিবাস 
করেন । 

এবারে রবি শিলাইদহে এসেছেন পুরো পরিবার সঙ্গে নিয়ে । তার জন্য কুঠিবাড়িটিও সাফসুতরো 
করে কিছুটা অংশ বাড়ানো হয়েছে । এই বাড়িটি কিন্তু নদীর ধারে নয়, বেশ দূরে একেবারে ফাকা 
মাঠের মধ্যে ৷ প্রাক্তন নীলকুঠিটি পদ্মার গ্রাসে বিলীন হয়ে যাবে, এই আশঙ্কায় সেখানকার বেশ কিছু 
দরজা-জানলা, কড়িবর্গা খুলে এনে নির্মিত হয়েছে এই নতুন বাড়িটি । পদ্মার ভাঙন অবশ্য 
নীলকুঠির একেবারে প্রান্তে এসে রুদ্ধ হয়ে গেছে, তাই নীলকুঠির কঙ্কালটি এখনও দাড়িয়ে আছে 
সেখানে । নতুন বাড়িটি কাছারি বাড়ি থেকেও দূরে, অন্য দিকে খরসেদপুর গ্রাম অস্পষ্ট ভাবে দেখা 
যায় । 

সবাই মিলে কুঠিবাড়িতেই ওঠা হয়েছে, রবিও সেখানেই থাকেন, আবার এক একদিন চলে আসেন 
পদ্মাবোটে । পরিবারের অন্য লোকজনদেরও এই বোটে আসা নিষিদ্ধ নয় । লেখা থামিয়ে এক এক 
সময় তিনি নিজেই ছেলেমেয়েদের ডাকেন | মাধুরী, রথী, রানী, মীরা আর শমী এই পাঁচটি 
ছেলেমেয়ে, এক ভ্রাতৃষ্পুত্র নীতীন্দ্রও সঙ্গে এসেছে । পরপর দু'দিন একটানা বৃষ্টির পর আজকের 
সকালটি ঝলমল করছে রোদে, সবাই এসে বসেছে বজরার ছাদে, শুধু মৃণালিনী আসেননি । 
ছেলেমেয়েদের খুব শখ কুমির দেখার, পদ্মায় মাঝে মাঝেই বাজে-পোড়া গাছের মতন কুমির ভেসে 


৩১৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ওঠে, আবার টুপ করে ডুবে যায় । শীতের সময় যখন নদীতে চড়া পড়ে, তখন দেখা যায় বালির 
ওপর তিন চারটে কুমির এক সঙ্গে পাশাপাশি শুয়ে রোদ পোহাচ্ছে। পাশ দিয়ে কোনও বড় নৌকো 
গেলে তারা সর সর করে জলে নেমে যায়। দু'দিন আগেও গোরাই নদীর মোহনার কাছ থেকে 
কুমির একটা ছাগল ধরে নিয়ে গেছে, তাই নিয়ে স্থানীয় ছেলেরা খুব উত্তেজিত। কুমিরগুলোর 
আকার এত বড় বড় যে, তাদের ধরা কিংবা মারা সহজ নয় । 

নীতীন্দ্র কৌতুক কবছে খুড়তুতো ভাইবোনদের সঙ্গে । নদীতে কিছু একটা ভেসে যাচ্ছে, সেদিকে 
রা লগা রা রাস সারার রা রি 
হ্‌ ? 

একটা চেয়ারে বসে রবি ডব্লু. এইচ হাডসানের লেখা “গ্রিন ম্যানসন্স' বইটি পড়ছেন ও মাঝে 
মাঝে চোখ তুলে সহাসো ছেলেমেয়েদের ওৎসুক্য ও ব্যগ্রতা দেখছেন । তীর পরনে শুভ্র ধুতি ও 
বেনিয়ান, পায়ে লাল বঙের রেশমি চটি । 

একটু পরে নীতীন্দ্র বলল, রবিকা, এই রথীটা বড্ড ভিতু হয়েছে । জলের এত ভয় । আমি ওকে 
বলি, চল জলিবোটে কবে দু'জনায় মিলে ওপারে গিয়ে কচ্ছপের ডিম খুঁজে আনি, তা ও যাবে না। 
ও খালি বলে, যদি নৌকো উল্টে যায় ! এত ভয় পেলে চলে? 

তিন মাস আগে উপনযনের সময় ন্যাড়া হয়েছিল রথী । এখন তার মাথাটি কদম ফুলের মতন । 
সদ্য দশ বসব পেবিয়ে এগারোতে পা দেওয়া বালক সে, মুখখানি লজ্জা মাখানো । 

ববি বই মুডে রেখে উঠে এসে রথীর পাশে দাড়িয়ে বললেন, সে কী রে, রথী, তুই জলকে এত 
ভয পাস ? এ তো জলেবই দেশ | সাঁতাব শিখলে ভয় কেটে যাবে । বদন মিঞ্াকে বলে দেব, কাল 
থেকে তোকে সাঁতার শেখাবে । 

রথী ছটফটিযে বলল, না, আমি সাঁতার শিখব না । কুমিরে কামড়াবে । 

রবি হেসে বললেন, কুমির কোথায়, নিতু তোদের ভয় দেখাছে। মানুষজন দেখলে কুমির 
পালায় ৷ গ্রামের সব ছেলেই তো সাতার শেখে । 

বথী তবু বলল, না, আমি জলে নামতে পাবব না । 

রবি বললেন, জলে নামবি না ? 

তারপরেই তিনি রথীকে দু'হাতে উঁচু করে তুলে ছুঁড়ে দিলেন নদীতে ৷ 

সবাই আতকে উঠল । ছোট্ট মীরা কেঁদে ফেলল ভ্যা করে । কয়েকজন দাড়ি-মাঝি নীচ থেকে 
ব্যস্ত হয়ে বলল, কী হল, কী হল, কেউ পড়ে গেল নাকি ? 

রবি হাত তুলে বললেন, কিছু হয়নি, আর কেউ জলে নামবে না। 

জলের মধ্যে হাকু-পাকু করছে রথী । একবার ডুবছে, একবার ভাসছে । সে চিৎকার করে কিছু 
বলার চেষ্টা করছে, শোনা যাচ্ছে না। 

শমী জড়িযে ধরেছে রানীকে, মাধুরীলতা রবির হাত চেপে ধরে ব্যাকুলভাবে বলতে লাগল, বাবা, 
রথী ডুবে যাবে, রথী ডুবে যাবে ! 

রবি মেয়ের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, দ্যাখ না, কিছু হবে না। 

নীতীন্দ্র বলল, রবিকা, আর ও পারবে না । আমি জলে নামব ? 

এবাব মনে হল রখীকে স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। 

রবি নীতীন্দ্রকে থামিয়ে দিয়ে ঝটিতি নিজের পিরান খুলে ফেললেন, মালকোঁচা বাঁধলেন ধুতিতে, 
তারপর ঝাঁপ দিলেন জলে । সাঁতার কেটে রথীকে ধরে ফেলেও তক্ষুনি তাকে তুললেন না, এক 
একবার জলের ওপর ভাসিয়ে দিয়ে আবার ছেড়ে দিয়ে বললেন, হাত-পা এক সঙ্গে ছোড়ার চেষ্টা 
কর । আমার সঙ্গে সঙ্গে আয়-__ 

প্রায় আধঘন্টা জলে দাপাদাপি করে তারপর পাড়ে উঠলেন দু'জনে । রথীর পিঠে চাপড় মেরে 
বললেন, আর একদিন এ রকম করলেই তুই সীতার শিখে যাবি । তারপর আমার সঙ্গে নদী 
এপার-ওপার করবি তুই । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩১৭ 


সত্যিই তাই, আর দু'দিনের মধ্যেই রথী সাঁতার শিখে গেল, তারপর আর সে জল ছেড়ে উঠতেই 
চায় না। তাকে জোর করে টেনে তুলতে হয় । 

চন্দননগরে মোরান সাহেবের বাগানবাড়িতে জ্যোতিদাদা ও নতুন বউঠানের সঙ্গে থাকবার সময় 
রবি গঙ্গায় যেমন রোজ সাঁতার দিতেন, এখানে আর তেমনটি হয় না। এখানে তাকে জমিদার সেজে 
থাকতে হয় । তবে তার সাঁতার-কৃতিত্বের কথা এখানেও অনেকেই জানে । কয়েক বছর আগে, রথী 
যখন আরও ছোট ছিল, তাকে সঙ্গে নিয়ে রবি একবার এসেছিলেন । একদিন এই রকমই বোটের 
ছাদে বসে সন্ধেবেলা বই পড়ছিলেন । বই পড়ার সময় পা দোলানো তাঁর অভ্যেস, তার পায়ে কটকি 
চটি। হঠাৎ পা দোলানিতে এক পাটি চটি পড়ে গেল জলে । চটি জোড়া খুব পুরনো হলেও প্রিয়, 
অনেক পুরনো পোশাক, পুরনো জুতো পরলে বেশি আরাম লাগে । বোট তখন মাঝ নদীতে, জলে 
প্রবল স্রোত, চটিটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে, রবি কোনও কিছু চিন্তা না করেই জামা-কাপড় পরা 
অবস্থাতেই লাফিয়ে পড়লেন জলে । বজরার অন্য কর্মচারীরা ভীত, সন্ত্রস্ত । কী এমন অমূল্য বস্তুর 
জন্য জমিদার মশাই নিজে ঝাঁপ দিয়েছেন এই খরস্রোতা পদ্মায় ? খানিক বাদে রবি সাঁতরে ফিরে 
এলেন, তার মুখে বিজয়ীর হাসি, হাতে সেই এক পাটি চটি ! 

এবারে রবি শুধু জমিদারি পরিদর্শন বা নিজের লেখার জন্যই আসেননি ৷ এবারে তার স্বামী ও 
পিতার ভূমিকাটাই প্রধান । মৃণালিনী তার সঙ্গ পাবেন, ছেলেমেয়েদের তিনি নিজে লেখাপড়া 
শেখাবেন । ছেলেমেয়েদের তিনি কোনও স্কুলে ভর্তি করেননি । ইংরেজ-প্রবর্তিত গতানুগতিক 
শিক্ষাব্যবস্থার ওপর তার একটুও ভক্তি নেই। নিজের যে স্বল্প ইস্কুল-জীবন, তার অভিজ্ঞতাও মধুর 
নয়। এ দেশের ছেলেমেয়েদের জন্য একটা সম্পূর্ণ নতুন শিক্ষাপ্রণালী দরকার | বলেন্দ্রর খুব 
উৎসাহ আছে, সে চায় শান্তিনিকেতনে একটা ব্রহ্ম-বিদ্যালয় স্থাপিত হোক, যেখানে ভারতের সনাতন 
আদর্শে শিক্ষা দেওয়া হবে | রবিও মাঝে মাঝে সেই কথা ভাবেন । 

এক একদিন সকালে তিনি কুঠিবাড়িতে গিয়ে ডাকেন, বেলী, রথী, রানী, তোরা সব আয় । 
আমার সঙ্গে পড়বি । ছেলেমেয়েরা দৌড়ে এসে বাবাকে ঘিরে বসে । মীরা আর শমীও টলটলে 
পায়ে এসে দাড়ায় । রবি শমীকে কোলে তুলে নেন, মীরা তার কাঁধে ভর দেয় । তারপর শুরু হয় 
গল্প । 

রথীকে সাঁতার শেখানোর মতন, লেখাপড়ার ব্যাপারেও রবি ডাইরেক্ট মেথডে বিশ্বাস করেন । 
ছোটদের যে অজ-আম-ইট মুখস্থ করতে হবে, তার কী মানে আছে, একেবারে প্রথম থেকেই তাদের 
সাহিত্যরসে দীক্ষা দেওয়া উচিত । তিনি ওদের রামায়ণ-মহাভারতের গল্প বলেন, সেই গল্পে আকৃষ্ট 
হবার পর ওদের বঙ্কিম কিংবা মাইকেলের রচনা পড়ে শোনান । ছোটরা এসব বুঝবে না? না 
বুঝুক ! শব্দ-বঙ্কারটাও কানে যাওয়া দরকার । শুনতে শুনতে তাদের মুখস্থ হবে, মুখস্থ হবার পর 
আস্তে আস্তে অর্থটাও হৃদয়ঙ্গম করবে । বড় মেয়ে মাধুরীলতা এরই মধ্যে সংস্কৃত শুনে একটু একটু 
বুঝতে পারে, তার বাংলা লেখারও হাত আছে। রথীও বেশ মনোযোগী ছাত্র । 

নিজে তো পড়াচ্ছেনই । এ ছাড়াও সংস্কৃত ও ইংরিজি ভাল করে পড়াবার জন্য দু'জন শিক্ষক 
নিযুক্ত হল। শিবধন বিদ্যার্ণব নামে একজন শ্রীহট্ের টোলে পড়া পণ্ডিতকে পাওয়া গেল, যার 
সংস্কৃত উচ্চারণ বাঙালিদের মতন নয়, কাশীর পণ্ডিতদের মতন বিশুদ্ধ । রবির ধারণা, ইংরিজি ভাষা 
কোনও ইংরেজের কাছেই শেখা উচিত । সৌভাগ্যক্রমে সেরকমও মিলে গেল একজন । লরেন্স 
নামে এক বাউন্ডুলে ইংরেজ ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে, মাত্র পঞ্চাশ টাকা বেতন ও 
থাকা-খাওয়ার বিনিময়ে সে পড়াতে রাজি হয়ে গেল । লরেন্স লোকটি ভাল শিক্ষক তো বটেই, তা 
ছাড়া খুব আমুদে, ছোটদের সঙ্গে সে খুব সহজেই.মিশতে পারে, খেলাধুলো করে, প্রাণ খুলে গান 
গায় । শুধু তার একটি দোষ আছে, সন্ধের পর সে নিজের ঘরে বসে মদ খাবেই এবং মাতাল হবে । 
লরেন্সের অন্যান্য অনেক গুণের জন্য তার এই দোষটি রবি মেনে নিয়েছেন । পার্শ্ববর্তী জমিদার ও 
সাহেব ম্যাজিস্বেটদের আপ্যায়ন করার জন্য রবির কাছে যে মদের বোতলের স্টক থাকে, তার থেকে 
মাঝে মাঝে লরেন্সকেও বোতল দিতে হয় । 


৩১৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছেলেমেয়েরা এমন নিবিড়ভাবে বাবাকে আগে কখনও পায়নি । এতখানি খোলা প্রান্তর, এমন 
সজল আকাশ, কাছাকাছি দু'দুটো নদী, প্রকৃতির এই ক্রীড়াঙ্গনে তাদের শিক্ষার মধ্যে আনন্দের ভাগই 
বেশি । রবিও এই সাংসারিক ভূমিকা রেশ উপভোগ করছেন, কিন্ত সর্বক্ষণের জন্য নয় । তিনি 
মূলত এক রোমান্টিক কবি, এই জগতের কাছে এক ব্যাকুল প্রণয়ী, সুন্দরকে ছোঁয়ার আকাঙক্ষায় এক 
গোপন বিরহী । যখন তিনি কবিতা রচনা করেন, তখন তিনি কারুর পিতা নন, কারুর স্বামী নন, 
প্রজাদের জমিদার নন । তখন তিনি নিঃসঙ্গ । 
রবির মাথার মধ্যে সব কাজের জন্য যেন সুশৃঙ্খল বিভাজন আছে। জমিদারি সেরেস্তার কাজকর্ম 
যখন দেখেন, তখন তাতে পুরোপুরি মন দেন । আয় বৃদ্ধির দিকে তার তীক্ষ নজর আছে; আবার 
দরিদ্র প্রজাদের অভাব-অভিযোগ ও নালিশ তিনি সহ্ৃদয়ভাবে শোনেন, সুবিচারের ক্রটি রাখেন না । 
পুত্রকন্যাদের উজাড় করে দেন স্নেহ । মৃণালিনীর মনে যে ক্ষোভ জন্মেছিল, তা অনেকটা দূর করতে 
সক্ষম হয়েছেন । এই সবই করে যাচ্ছেন ঠিক মতন, কিন্তু অন্তঃসলিলা টান সব সময় কাগজ-কলম 
নিয়ে নিভৃতে বসার সময়টার দিকে | প্রতিদিন কিছু মা কিছু না লিখলে তার ভাল লাগে না। অক্ষর, 
শব্দ, ছন্দ, সুর এই নিয়ে যে জীবন, সেটাই যেন তার প্রকৃত জীবন । যে-কোনও একটা লেখা শেষ 
হলেই ইচ্ছে করে কারুকে শোনাতে । শিলাইদহতে তো সে রকম কেউ নেই। তখন নির্দিষ্ট 
কয়েকজন বন্ধুবান্ধবের জন্য মনটা আকুলি-বিকুলি করে | কিংবা ইচ্ছে করে কলকাতায় ছুটে যেতে । 
এখানে অতিথি আসারও অবশ্য বিরাম নেই। বলেন্দ্র ও সুরেন্দ্র প্রায়ই আসে । সুরেন তো 
রবিকাকাকে ছেড়ে থাকতেই পারে না, এক সপ্তাহ দু'সপ্তাহ অন্তর তার আসা চাই। বিবি আসে না। 
চিঠিও লেখে না । আগে যেমন প্রায় প্রত্যেক দিন বিবি নিজে চিঠি লিখত, রবিকাকার কাছ থেকেও 
সে রকম চিঠি আশা কবত, না পেলে অভিযোগ-অনুযোগ-অভিমান জানাত, রবিও পৃষ্ঠার পর পৃষ্ঠা 
চিঠিতে তার সমস্ত অনুভূতির কথা বিবিকেই জানাতেন, তেমন আর নেই, সেই পর্বটি যেন চুকে 
যেতে বসেছে ! বিবি এখন অন্য একজনকে সকালে চিঠি লেখে, আবার বিকেলে চিঠি লেখে, তার 
কাছ থেকেও লম্বা লম্বা চিঠি পায় । রবিও ওই পত্র বিনিময়ের কথা আভাসে কিছুটা জেনেছেন । 
ঠিক ঠিক বন্ধুদের সঙ্গ পেলে রবি উদ্দীপিত হয়ে ওঠেন, তার নতুন নতুন রচনার স্ফুর্তি আসে । 
তাদের অনুরোধ মতনও বিভিন্ন আঙ্গিকে লিখতে হয় । যেমন জগদীশ বোস এসেই বলেন, বন্ধু, 
আজ সন্ধেবেলা কিন্তু একটা গল্প শোনাতে হবে । নতুন গল্প চাই। এর ফলে রবির অনেক ছোটগল্প 
লেখা হয়ে যাচ্ছে । কাহিনীমূলক কবিতা শুনতেও ভালবাসেন জগদীশ, তাই রবির কলমেও এসে 
যাচ্ছে বিভিন্ন আখ্যান অবলম্বনে কবিতা । কিছুদিন আগে উড়িষ্যা যাবার সময় নৌকোয় বসে এক 
ঝড়ের রাতে লিখেছিলেন, "দেবতার গ্রাস', লেখার পরই মনে হয়েছিল এটা জগদীশকে শোনাতে 
হবে । তারপর লেখা হল ‘লক্ষ্মীর পরীক্ষা" । এরকম আরও । 
রবি বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে বিশেষ উৎসাহী । পদার্থবিজ্ঞানী জগদীশ সম্প্রতি জড় ও উদ্ভিদ 
সম্পর্কে ঝুঁকেছেন, রবি তাঁর কাছ থেকে এই সব বিষয়ে শুনতে চান। আর জগদীশ কলেজের ছুটি 
হলেই এখানে চলে আসেন সাহিত্য রস-তৃষ্কা মেটাতে । রবির ছেলেমেয়েদের সঙ্গেও তাঁর বেশ ভাব 
হয়ে গেছে। বেশি রাত্রে পানাহারের সময়টুকু বাদে, অন্যান্য সময় সাহিত্যের আড্ডায় রবি 
ছেলেমেয়েদের দূরে সরিয়ে রাখেন না। ওরাও শুনুক, শিখুক, যতটা বুঝতে পারে বুঝুক । এখন 
সবটা না বুঝলেও পরবর্তী জীবনে এই সব কথা ওদের মনে পড়বে । 
আসেন এঁতিহাসিক অক্ষয় মৈত্র, পেশায় তিনি উকিল, রাজশাহিতে প্র্যাকটিস করেন । পুরনো 
বন্ধু লোকেন পালিত এখন রাজশাহির ড্রস্টিক্ট জজ, তিনি আসতে পারেন যখন তখন । কুষ্টিয়ার 
ডেপুটি ম্যাজিস্ট্রেট দ্বিজেন্দ্রলাল রায়েরও আসার কোনও অসুবিধে নেই, হাঁটা পথে মাত্র মাইল পাঁচেক 
রত্ব । 
যেখানে অকৃপণভাবে উদার, সেখানে মানুষের স্বভাবও বোধহয় অনেকখানি বদলে যায় । 

লে রন পাপা রারারারান। উর বর 
হয়েছে, বাংলার গ্রামের মানুষের উন্নতির জন্য নতুন ধরনের চাষবাস দরকার | গুটিপোকার চাষ করে 


৩১৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রেশম উৎপন্ন করতে পারলে অনেক লাভ করা যায় । পাগলা সাহেব লরেন্সকে তিনি এই ব্যাপারে 
উৎসাহিত করতে পেরেছেন । লরেন্স এখন ওই চাষ নিয়ে মাথা ঘামাচ্ছে। কবি দ্বিজেন্দ্রলালের 
আবার উৎসাহ আলুর চাষ বিষয়ে । আলু একটি সদ্য প্রচলিত সব্জি, বিশেষ পাওয়া যায় না । তিনি 
এসেই বলেন, রবিবাবু, আপনার এখানে অনেক জায়গা পড়ে আছে, আপনি আলুর চাষ শুরু করুন 
না। আমি বিলেত থেকে শিখে এসেছি, আপনাকে ভাল জাতের আলুর বীজ এনে দেব । 

কলকাতায় লেবরেটরিতে জড় পদার্থ, গাছপালার বিভিন্ন রকম প্রতিক্রিয়া নিয়ে গবেষণা শুরু 
করলেও শিলাইদহে এসে জগদীশচন্দ্র মেতে উঠেন কচ্ছপের ডিম খোঁজায় । এখানে কচ্ছপ প্রচুর, 
তারা নদী থেকে উঠে এসে উঁচু ডাঙায় বালি খুঁড়ে ডিম পেড়ে যায় । ঠাকুর বাড়ির লোকেরা 
কচ্ছপের মাংস কিংবা ডিম খেতে জানে না, কিন্তু জগদীশচন্দ্র পূর্ববঙ্গীয়, তিনি তো ভালবাসেনই, 
তিনি এ বাড়ির সবাইকে এই উত্তম খাদ্যের স্বাদে দীক্ষা দিলেন। রথীকে তিনি শিখিয়ে দিলেন 
কীভাবে কচ্ছপের ডিমের সন্ধান পেতে হয় । বিজ্ঞানী হিসেবে দেশবিদেশে যাঁর নাম ছড়িয়েছে, তিনি 
এখানে হাঁটুর ওপর কাপড় তুলে, খালি পায়ে, হাতে একটা খুরপি নিয়ে বালির মধ্যে ঘুরে বেড়ান । 
নদী থেকে কচ্ছপগুলো যখন উঠে আসে তখন বালির ওপর তাদের পায়ের ছাপ পড়ে । সেই ছাপ 
অনুসরণ কবতে করতে গেলে এক জায়গায় দেখা যায়, সেই ছাপ থেমে গেছে । লোকচস্ষুব আড়াল 
দেবার জন্য কচ্ছপরা সেখানে গর্ত খোঁড়ে, সেই গর্তের মধ্যে ডিম পেড়ে আবার বালি চাপা দিয়ে 
দেয় | সারাদিন রোদের তাপে বালি উত্তপ্ত হয়ে থাকে, তাতেই আস্তে আস্তে ডিম ফোটে । 

জগদীশ রথীকে নিয়ে বসে খুরপি দিয়ে বালি খুঁড়তে থাকেন । ডজন ডজন ডিম পাওয়া যায় । 
একদিন রথী ভয় পেয়ে গেল । ওরা মনোযোগ দিয়ে বালি খুঁড়ছে, এমন সময় পেছনে খসখস শব্দ 
শুনে তাকিয়ে দেখল, দুটো শেয়াল এসে সরু চোখে তাকিয়ে আছে । 

জগদীশ হেসে বললেন, ভয় পাসনি । আমরা যে-জন্য এসেছি, ওরাও সেই জন্য আসে | মানুষ 
আর কটা ডিম পায়, এই শেয়ালরাই কচ্ছপের ডিম বেশি চুরি করে । আমরা চোরের ওপর বাটপাড়ি 
করতে এসেছি । 

এক একদিন আরও উপরি লাভ হয় । ডিম খুঁজতে গিয়ে কচ্ছপ মাতাকেও দেখতে পাওয়া যায় । 
কচ্ছপের কামড় অতি ভয়ংকর, একবার আঙুল কামড়ে ধরলে মেঘ না ডাকলে নাকি ছাড়ে না। কিন্তু 
রথী এখন কচ্ছপ ধরায় এক্সপার্ট হয়ে গেছে । .পেছন দিক থেকে কচ্ছপটাকে একবার উল্টে দিতে 
পারলেই সে একেবাবে অসহায় । চিত হওয়া কচ্ছপ কিছুতেই আর উপুড় হতে পারে না, তখন 
অনায়াসেই তাকে বেঁধে ফেলা যায় । 

ছোটদের সবচেয়ে বেশি আমোদ হয় নদিয়া থেকে জগদিন্দ্রনাথ এলে । কত বড় জমিদার, কত 
এশ্বর্য, সবাই তাঁকে বলে মহারাজ ৷ নদিয়ায় যখন থাকেন কিংবা যখন কলকাতায় যান, তখন কত 
তাঁর জাঁকজমক, অঙ্গে বহুমূল্য পোশাক, চার ঘোড়ার গাড়ি ছাড়া চড়েন না। কিন্তু শিলাইদহে তিনি 
একেবারে অন্য মানুষ । 

এখানে তাঁর সাঙ্গোপাঙ্গ কিংবা দেহরক্ষী থাকে না, তিনি ছেলেমানুষের মতন হইহই করেন, 
সাধারণ মানুষের সঙ্গে সমানভাবে মেশেন, ছোট্ট ডিঙ্গি নৌকো নিয়ে অনেক দূর চলে যান । তিনি 
যেমন গান-বাজনা ভালবাসেন, তেমনি তাঁর গল্লেরও শেষ নেই। 

নাটোরের মহারাজ বিখ্যাত ধনী, কিন্তু তিনি আসলে গরিবের ছেলে । এবং সে কথা স্বীকার 
করতেও জগদিন্দ্রের কোনও লজ্জা নেই। অপুত্রক বিধবা মহারানি এক দূর সম্পর্কের দরিদ্র 
আত্মীয়ের বাড়ি থেকে একটি সুদর্শন বালককে দত্তক নিয়েছিলেন । তারপর শুরু হয়েছিল সেই 
বালকের রাজকীয় শিক্ষা | যখন তখন হাসতে নেই । হাঁটার সময় চিবুক উচু রাখতে হবে । সাধারণ 
লোকের দিকে সোজাসুজি তাকাবে না। কর্মচারীদের কথার মাঝখানে মাঝখানে হাত তুলে থামিয়ে 
দিতে হবে । চাকর-বাকরদের নাম ধরে না ডেকে, এই কে আছে, বলতে হবে | ইংরিজি বলা শিখতে 
হবে সাহেবদের সঙ্গে । লেখাপড়া তো শিখতেই হবে, সেই সঙ্গে ঘোড়ায় চড়া, বন্দুক চালনা ; হতে 
হবে সঙ্গীতের সমঝদার, বাঈজিদের নাচের সময় তাল দিতে হবে ঠিক জায়গায় । খাওয়াদাওয়ারও 


৩২০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


স্বাধীনতা নেই। একদিন সেই রাজা-সাজা বালক সারাদিন ধরে লেখাপড়া, ঘোড়ায় চড়া, 
গান-বাজনার তালিম নিয়ে, ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সন্ধেবেলা । খবর পেয়ে রাজমাতা 
এসে ধাক্কা দিয়ে তার ঘুম ভাঙিয়ে ধমক দিয়ে বলেছিলেন, এর মধ্যেই ঘুম ? এখন খেতেও পাবি 
না। মহারাজা হরেছিস, এই সবে সন্ধে, এখন কী খাবি, রাজা-রাজড়ারা রাত তিনটের সময় খেয়ে 
ঘুমোতে যায় । 

এই কাহিনী শোনাবার সময় রখথীর দু” কাঁধে হাত রেখে জগদিন্দ্র করুণভাবে বলেছিলেন, রীরে, 
মহারাজা যেন কখ্খনো হতে যাস নে! 

সাহিতাপাঠ ও সঙ্গীতের আসর বসে সন্ধের পব । দ্বিজেন্দ্রলাল রায় যখন আসেন, তাঁর হাসির 
গানের ভাণ্ডার অফুরন্ত, তিনিই সেদিন মাতিয়ে রাখেন, সেই সব দিনে রবি নিজে গান করেন না। 
অন্যান্য দিনে গল্প-কবিতা ও আড্ডার পব রবিকে গান গাইতেই হয় | পদ্মাবোটের ছাদে চাঁদের 
আলোয় সেই গানের লহরীতে বাতাস ভরে যায় । সঙ্গে কোনও বাদ্যযন্ত্র থাকে না, নাটোরের 
মহারাজ উপস্থিত থাকলে তিনি শুধু পাখোয়াজে সঙ্গত করেন । রবির ভরাট গলায় গান শোনার জন্য 
দূর দূর নৌকোর মাঝিরাও কাজ থামিয়ে দেয় । 

জগদীশচন্দ্রের কয়েকটি প্রিয় গান আছে, সেগুলি শুনতে চান বারবার ৷ রবি নতুন গানও শোনান 
মাঝে মাঝে । বেশিব ভাগ দিনই আগে থেকে ঠিক করা থাকে না, যে-গানটা মনে আসে, রবি সেটাই 
ধবে ফেলেন । 

একদিন গাইছেন, “ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই ।; বেশ গেয়ে 
চলেছেন আপন মনে, হঠাৎ অন্তরায় এসে, “আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস' 
এ পর্যন্ত গেযে থেমে গেলেন । একটুক্ষণ চপ করে থেকে হাসলেন মুখ তুলে । 

সবাই উদগ্রীব হয়ে আছে । জগদীশচন্দ্র জিজ্ঞেস করলেন, থামলে কেন বন্ধু ? বড় খাসা গান, 
বুকে ঘা দেয । 

রবি লাজুকভাবে বললেন, ভুলে গেছি । 

জগদীশচন্দ্র বললেন, নিজে লিখেছ, তবু ভুলে গেছ? 

ববি বললেন, কথা মনে আছে । কিন্তু সুবটা, আমি নিজেই বুঝতে পারছি, অস্তরায় অন্যরকম হয়ে 
যাচ্ছে । 

জগদীশচন্দ্র বললেন, আমরা কিছু বুঝতে পারিনি | সুরটা তো ভৈরবী ! 

রবি বললেন, অন্য সুবেও গেয়ে দিতে পারতুম । কম গান তো লেখা হল না। এখন সব সুর 
নিজের মনে থাকে না। এখন সুর বেঁধেই চট করে অন্য কারুকে শিখিয়ে দিতে পারলে ভাল হয় । 

তারপর রখীব দিকে চেয়ে বললেন, যা তো ও বাড়ি থেকে অমলাকে ডেকে নিয়ে আয় | ও 
জানে । 

চিত্তরঞ্জন দাশেব বোন অমলা এখানে এসে প্রায় থাকে | মৃণালিনীর সঙ্গে তার বেশ ভাব । 
চমৎকাব তার গানের গলা, রবির কাছ থেকে সে অনেক গান তুলে নেয় । সে রাঁধেও ভাল । আজ 
বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা বলে অমলা মৃণালিনীকে রাম্নাঘরে সাহায্য করছে। 

জগদীশচন্দ্র বললেন, অমলা আসুক, ততক্ষণ তুমি অন্য সুরটাই শোনাও না। দুটোই শুনব । 

সপ্তাহাত্তটা এখানে কাটিয়ে বন্ধুরা ফিরে যায় যার যার জায়গায় । তখন কয়েকটা দিন চলে 
একটানা কাজ, লেখাপড়া । ইদানীং রবির চিঠি লেখায় ভাটা পড়েছে । বিবিকে চিঠি লেখার তাগিদ 
নেই, অন্য কারুকেও বিশেষ নিজে থেকে লেখেন না । তবে চিঠি পেলে প্রতিটি চিঠির উত্তর দেন । 
প্রভাত মুখুজো প্রায়ই লেখে, সরলা ‘ভারতী’র রচনার জন্য তাড়া দেয় । কলকাতার বাড়িতে যে-সব 
চিঠিপত্র আসে, সেগুলি পাঠিয়ে দেওয়া হয় এখানে । রবির ভক্তর সংখ্যা বাড়ছে, অনেকে তার 

একদিন একটি বিচিত্র চিঠি পেলেন । সম্বোধনে আছে, “হে মানবশ্রেষ্ঠ', কিন্তু তলায় কোনও 
স্বাক্ষর নেই । ঠিকানা নেই । গোটা গোটা হস্তাক্ষর, একটু মেয়েলি ধরনের, কোনও রমণীর লেখা 


৩২১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বলেই রবির মনে হল, ‘আপনাকে আমি আমার জীবনবল্লভ রূপে বরণ করিয়াছি, কিন্তু কদাচ আপনার 
সম্মুখে যাইব না, আপনার নিকট কিছুই যাজ্জঞা করিব না । এই ধরনের কথা কি কোনও পুরুষ 
লিখবে £ দু'পৃষ্ঠার চিঠিটি দু' তিনবার পড়লেন রবি, তিনি আত্মশ্লাঘা বোধ করলেন, কিন্তু উত্তর দেবার 
কোনও উপায় নেই বলে অন্বস্তিও রয়ে গেল খুব । 

তারপব থেকে ওই রকম অস্বাক্ষরিত, ঠিকানাবিহীন ও একই হাতের লেখার চিঠি আসতে লাগল 
মাঝে মাঝে | সব চিঠিই মধুর ভাবে ভরা । রবির বিভায় মুগ্ধ কেউ একজন দূর থেকে সম্পূর্ণভাবে 
নিজেকে তাঁর চরণে নিবেদন কবতে চায় । উত্তর দিতে না পারলেও চিঠিগুলি সযত্বে রেখে দেন 
রবি | 

একদিন চিঠি এল জ্ঞানদানন্দিনীর কাছ থেকে | বিবির বিয়ে ঠিক হয়ে গেছে ! 

পঁচিশ বছর বয়েস হয়ে গেছে ইন্দিরার, হিন্দুসমাজ হলে এই অরক্ষণীয়া কন্যার জন্য তার 
বাবা-মাকে পতিত হতে হত । ব্রাহ্মদের মধ্যেও এত বয়েসে কুমারী থাকা অভূতপূর্ব । পাত্রর নাম 
দেখে রবির খটকা লাগল । যোগেশ ? যোগেশ আর প্রমথ দুই ভাইই ও বাড়িতে প্রায়ই যায়, রবি 
লক্ষ করেছেন, ছোট ভাই প্রমথর সঙ্গেই বিবির সখ্য বেশি, পরস্পর ওরা পত্র বিনিময় করে, যা সখ্য 
ছাড়িয়ে প্রণয়েরই লক্ষ্মণ ৷ জ্ঞানদানন্দিনী লিখেছেন, বিবি এই সম্বন্ধে রাজি হয়েছে, এখন তিনি রবির 
মতামত চান । বিবি যদি রাজি হয়, তা হলে রবির আপত্তি জানাবার কোনও কারণ নেই। পাত্র 
হিসেবে প্রমথর চেয়ে যোগেশ যোগ্যতর, প্রমথ উচ্চশিক্ষিত এবং সূক্ষ্ম রুচিসম্পন্ন হলেও যতটা 
বাক্যবাগীশ, ততটা কাজে দড় নয়, যোগেশ সার্থক ব্যারিস্টার । 

এই বিবাহের কথাবার্তা অনেক দূর এগিয়েও ভেস্তে গেল। দেনা-পাওনা, যৌতুক, 
সঙ্জা-অলংকার প্রভৃতি বিষয়ে সব কিছু পাকা হয়ে গিয়েছিল । কিন্তু জ্ঞানদানন্দিনীর একটি শর্ত 
যোগেশচন্দ্র মানল না ৷ বিয়ের পরও কন্যাকে দূরে পাঠাতে চান না জ্ঞানদানন্দিনী, কন্যা-জামাতা 
তাঁর বাড়িতেই থাকবে, অথবা তাঁর ঠিক করা কাছাকাছি কোনও গৃহে । শ্বশুরবাড়িতে 
দেওর-ননদ-ভাজ-শাশুড়ির একগাদা ভিড়ের মধ্যে বিবি নিজেকে মানিয়ে নিতে পারবে না । সাধারণ 
বাঙালি পরিবারের রীতিনীতিও সে জানে না। বালিগঞ্জে জ্ঞানদানন্দিনীর অত বড় বাড়ি, সেখানেই 
তো যোগেশ তার স্ত্রীকে নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারে | 

কিন্তু যোগেশ স্বাধীনচেতা পুরুষ | সন্ত্রীক সে কোথায় থাকবে, তা সে নিজে ঠিক করবে। 
শ্বশুর-শাশুড়ির আশ্রিত হয়ে সে থাকতে যাবে কেন ? বিয়ের সম্বন্ধই যে শুধু ভাঙল তা নয়, দুই 
পরিবারের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হল । লজ্জায় অপমানে ইন্দিরা ছাদের কোণে গিয়ে কাঁদে । 

এই সময় সরলা এল বিবির সঙ্গে দেখা করতে ৷ নির্জনে নিয়ে গিয়ে খুব এক চোট বকুনি দিল । 
সে বলল, তুই কী রকম মেয়ে রে বিবি, তুই মন দিয়েছিস একজনকে, আর বিয়ে করতে যাচ্ছিলি আর 
একজনকে ? প্রমথবাবুকে যে তুই ভালবাসিস, তা কি আমি জানি না? তুই কোন মুখে 
যোগেশবাবুকে বিয়ে করতে রাজি হয়েছিলি ? 

সরলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ইন্দিরা বলল, আমি কী করব সল্লি, মা যে বলেছিলেন, 
মায়ের অমতে কি আমরা কিছু করতে পারি ? 

সরলা বলল, মা বলেছেন বলেই তুই অন্যপূরা হবি ? সেই একই বাড়িতে, যাকে ভালবাসিস-__ 
সে হবে দেওর, স্বামীর সঙ্গে তুই চিরকাল বঞ্চনা করে কাটাবি ঠিক করেছিলি ? এ বিয়ে ভেঙেছে, খুব 
ভাল হয়েছে, আমি সবচেয়ে খুশি হয়েছি ! 

বিবি বলল, এখন সবাই আমাকেই দোষ দেবে । বিয়ে ভেঙে গেল, আমার মায়ের অপমান হল 
কত। | 

সরলা বলল, যদি সৎ সাহস থাকে তো এখন সব কথা মেজমামিকে খুলে বল । 

ইন্দিরা বলল, আমি পারব না। কোনও মেয়ে কি স্বামী হিসেবে বিশেষ কোনও পুরুষের নাম 
করতে পারে £ আমাদের সমাজে তা চলে নাকি? 

সরলা বলল, কেন চলবে না ? আগে যা চলেনি, এমন অনেক কিছু এখন চালাতে হবে । তুই 


৩২২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এত ইংরিজি-ফরাসি কাবা পড়িস, একজন পরপুরুষকে “মন আমি’ বলে চিঠি লিখতে পারিস, আর এই 
প্রথা ভাঙতে পারিস না ? ঠিক আছে, তুই না পারলে আমিই মেজমামিমাকে এই প্রস্তাব দিচ্ছি । 

জ্ঞানদানন্দিনীর প্রমথকে জামাই হিসেবে পেতে আপত্তি নেই, কিন্তু তাঁর শর্ত মানতে হবে । প্রমথ 
ব্যর্থ প্রেমিকেব মতন ভেবেছিল, ইন্দিরার সঙ্গে তার চিঠি লেখালেখি শেষ, এখন ওই প্রাণেশ্বরীর 
মুখ-পানে চাইবার অধিকার থাকবে না, শুধু পায়ের দিকে তাকিয়ে বউদিদি বলে ডাকতে হবে, আর 
দর বাকি জীবন কাটবে । পরিবর্তিত প্রস্তাবে সে যেন হাতে স্বর্গ পেল। সে সব শর্তে 
| 

কিন্তু ঘোর আপত্তি এল চৌধুরী পরিবার থেকে | জ্যেষ্ঠ ভ্রাতা যে মেয়েকে বিয়ে করতে আগ্রহী 
ছিল, সেই মেয়েকেই বিয়ে করবে কনিষ্ঠ ভ্রাতা ? ছি ছি ছি, সমাজে বলবে কী ? প্রমথর বাড়ির সবাই 
এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল । 

এদিকে জ্ঞানদানন্দিনী জেনে গেছেন যে তাঁর মেয়ে মনে মনে প্রমথকে বরণ করে বসে আছে । 
এই বিয়ে সম্পন্ন না হলে ইন্দিবা আর কারুকে বিয়েই করবে না। সারাজীবন সে কুমারী হয়ে 
থাকবে ! 

ঘটনাচক্র সবই জানানো হচ্ছে রবিকে । তিনি আর মাথা ঘামাচ্ছেন না । সব কিছু এমনভাবে জট 
পাকিয়ে গেছে যে, এখন আব তিনি কী করবেন ? বিবি তো নিজে থেকে রবিকে কিছু লেখেওনি । 

একদিন জ্যোতিরিন্ত্রনাথ হঠাৎ এসে পৌছলেন শিলাইদহে । অনেককাল পরে । এক সময় 
তিনিই ছিলেন দেবেন্দ্রনাথের প্রতিনিধি হিসেবে এখানকার জমিদার । তাঁর প্রতিবার আগমনের সময় 
কত আডম্বব, কত উৎসব হত । দেবতার মতন রূপবান জ্যোতিরিন্দ্রনাথ অশ্বপৃষ্ঠে চেপে জমিদারি 
পরিদর্শন করতেন, বন্দুক নিয়ে যেতেন বাঘ শিকারে । তাঁকে দেখলেই প্রজারা অভিভূতভাবে মাথা 
নত করত । সেই জ্যোতিবিন্্রনাথের সঙ্গে এই জ্যোতিরিন্দ্রনাথের কোনও মিলই নেই । জমিদারি 
পরিচালনাব সব ক্ষমতা তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে অনেক আগেই । চেহারারও কী ' 
নিদারুণ পরিবর্তন হয়েছে ! মুখের স্বণভি বর্ণ একেবারে ম্লান, দু' চোখে নেই ব্যক্তিত্বের দীপ্তি, অকাল 
বার্ধক্যে দীর্ঘ শরীরটা যেন খানিকটা ঝুঁকে গেছে। 

প্রজারা দূবের কথা, সেরেস্তার অনেক পুরনো কর্মচারীও জ্যোতিরিন্দ্রনাথকে চিনতে পারল না । 

জ্যোতিরিন্দ্রনাথ শিলাইদহে বেড়াতে আসেননি, ছোট ভাইয়ের সঙ্গে সেই পুরনো কালের মতন 
গান বাজনার চর্চা করতেও আসেননি । তিনি এসেছেন জ্ঞানদানন্দিনীর দূত হয়ে । এখন তিনি 
বছরের পব বছর মেজ বউঠানের পক্ষপুটের নীচে আশ্রয় নিয়েই আছেন । তার আর বিশেষ 
সামাজিক গতিবিধি নেই । 

জ্যোতিবিন্দ্রনাথ বললেন, রবি, এবার তো তোর হস্তক্ষেপ না করলেই নয়। এ বিয়ে না হলে 
মেজ বউঠান অপমানে কারুকে মুখ দেখাতে পারবেন না । যোগেশ-প্রমথদের বড় ভাই আশু তোর 
বিশেষ বন্ধু, তাকে তুই একটু বুঝিয়ে বল, তিনি তোর কথা নিশ্চয়ই মানবেন । তুই একবার চল 
কলকাতায় । 

জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে আগের মতন আর মন খুলে কথা বলতে পারেন না রবি, কেমন যেন 
অস্বস্তি বোধ করেন । তাঁকে দেখে আবার নতুন বউঠানের কথা মনে পড়ছে । অনেক দিন নতুন 
বউঠানের উদ্দেশে কিছু লেখা হয়নি । নতুন বউঠান অলক্ষে কোথাও থেকে রবির ওপর নজর 
রাখছেন, এরকম একটা অস্পষ্ট বিশ্বাস তাঁর এখনও রয়ে গেছে। 

এই বিয়ের ব্যাপারে মধ্যস্থতা করতে রবির মন ঠিক সায় দিচ্ছে না । যোগেশ যখন বিয়ে করতে 
চেয়েছিল, তখনই ইন্দিরা সব কিছু খুলে বলেনি কেন ? জ্ঞানদানন্দিনীর শর্তে রাজি হয়ে গেলে 
এতদিনে যোগেশের সঙ্গে তার বিয়ে হয়ে যেত, তারপর সারাজীবন কি ইন্দিরা ছ্বিচারিণী হয়ে 
থাকত ? এর পর প্রমথর সঙ্গে বিয়ে হলেও প্রমথর আত্মীয়-স্বজনরা ওদের কী চক্ষে দেখবে ? 
আড়ালে ধিক্কার দেবে না ? রবি নিজে এর আগে যোগেশের সঙ্গে বিবাহে সম্মতি দিয়েছিলেন, এখন 
আবার কী ভাবে প্রমথর নাম উত্থাপন করবেন ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩২৩ 


জ্যোতিরিন্দ্রনাথের অনেক অনুরোধেও রবি প্রত্যক্ষ ভূমিকা নিতে রাজি হলেন না। তবে বন্ধু 
আশুতোষ চৌধুবীকে সব বিস্তারিতভাবে জানিয়ে একটি চিঠি লিখলেন ৷ কুড়ি পাতার দীর্ঘ চিঠি । 
সে চিঠি কলকাতায় পৌছবার পর চৌধুরীদের কাছে পাঠাবার আগে ইন্দিরা পড়ে দেখল । সব তথ্য 
রবিকাকা ঠিক মতন জানেন না বলে সেও আরও কিছু জুড়ে দিল । 

সে চিঠিতেও কোনও কাজ হল না। ওবা দৃঢ় সংকল্প করে বসে আছেন । চৌধুরী পরিবারে বধূ 
হিসেবে ইন্দিরাকে আর কিছুতেই গ্রহণ করা হবে না। 

প্রমথ কয়েক মাস ধবে কোনও বন্ধুর আতিথ্য ভোগ করছে ভাগলপুরে । চিঠিপত্রে জানছে সব 
কিছু । সে আর ইন্দিরাকে কিছুতেই ছাড়তে রাজি নয় । ইন্দিরা, ইন্দিরার মতন রমণীরত্বের জন্য সব 
কিছু ত্যাগ করা যায়, নিজের পরিবার তো অতি তুচ্ছ । ভাইদের সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দিয়েও সে 
ইন্দিরাকে গ্রহণ করতে চাষ । 

শেষ পর্যন্ত জ্ঞানদানন্দিনীব জেদেরই জিত হল | তাঁর মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে এক গলা 
ঘোমটা টেনে হিন্দু পরিবারের দাসীর মতন ভাসুর-ভাজদের সেবা করতে হবে না। বাল্যকাল থেকেই 
তাঁর মেয়ে বিলিতি আদব কায়দায় মানুষ, সে স্বাধীনভাবে সংসার করবে । প্রমথর নিজস্ব উপার্জন 
বিশেষ নেই, তাতে কী হযেছে, তিনি খুব কাছাকাছি অঞ্চলে ওদের জন্য বাড়ি তৈরি করে দেবেন । 
যতদিন বাড়ি না হয়, ভাড়া বাড়িতে থাকবে, সে ভাড়া জোগাবেন তিনি, ওদের সংসারে কোনও 
অভাব রাখবেন না । ফাল্পুন মাসে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল । 


88 


প্রয়োজনে মানুষ কী না করে । নদিয়ার এক গ্রাম্য কন্যা বসস্তমঞ্জরী এখন নিপুণ অশ্বারোহিণী । 
একা সে ঘোড়া ছুটিয়ে পাহাড়ে উঠে যায় । দ্বারিকার বাল্যকালে মাতুলালয়ে একটু আধটু ঘোড়ায় 
চড়া অভ্যেস ছিল, এখানে এসে কয়েকদিনেই ভাল রকম রপ্ত করে নিয়েছে । বসন্তমঞ্জরী পারবে 
কিনা সে ব্যাপারে গোড়ার দিকে তার বেশ সংশয় ছিল, কিন্তু বসম্তমঞ্জরী একটুও লজ্জা বা ভয় 
পায়নি, মাথার ঘোমটা খুলে ফেলে প্রথম দিন থেকেই দুলকি চালে চলতে শিখেছে, এখন টগবগিয়ে 
যায় । 

একটি সাদা ঘোড়ায় চেপে দ্বারিকার পাশাপাশি যেতে যেতে সে হেসে বলে, আগের জন্মে আমি 
বোধ করি রাজপুতানী ছিলাম । 

এটা অবশ্য রাজপুতানা নয়, পঞ্জাব । ঘুরতে ঘুরতে তারা অনেক দূর চলে এসেছে । 

পঞ্জাবে আবুর বাড়াবাড়ি নেই, নারীরা অনেক পরিমাণে স্বাধীন । তারা শাড়ি পরে না, টিলা 
পাজামার ওপর তারা ঢলঢলে শেমিজের মতন একটা পোশাক পরে, পায়ে দড়ি বাঁধা এক ধরনের 
জুতো | লম্বা-চওড়া পঞ্জাবি রমণীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষেতি-জমির কাজ করে, হাট 
বাজারেও তাদের দেখা যায়। এখানকার পথে ঘাটে দস্যুতস্করদের উপদ্রব প্রায় নেই-ই বলতে 
গেলে, পরদেশিদের পঞ্জাবিরা সন্দেহের চক্ষে দেখে না, বরং সহজেই বাড়িতে ডাকে, অতিথিদের 
আপ্যায়ন করে । হিন্দু, শিখ ও মুসলমান এই তিন সম্প্রদায়ের মানুষই এখানে মিলে-মিশে আছে, 
তাদের আকার-প্রকারে বিশেষ তফাতও করা যায় না। পথে যেতে যেতে দোকানি ও 
সরাইওয়ালাদের কাছ থেকে গল্প শোনা যেতে লাগল যে, কয়েকদিন আগেই এই সড়ক দিয়ে এক 
হিন্দু সাধু গেছেন তাঁর দলবল নিয়ে, কাশ্মীরের দিকে | গেরুয়াধারী সেই সাধুটি বড় বিচিত্র, তিনি 
মুসলমান রমণীর কাছ থেকে জল চেয়ে পান করেছেন, মুসলগান মিঠাইওয়ালার কাছ থেকে মিঠাই 


৩২৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিনে খেয়েছেন পেট ভরে । অজ্ঞাতসারে নয়, জেনে শুনে, সবাইকে দেখিয়ে তিনি মিঠাইওয়ালাকে 
বলেছেন, তোমাদেব মুসলমানি মিঠাই কী আছে, তাই বেশি করে দাও ! সেই সাধু সম্পর্কে আরও 
অনেক গল্প ছড়িয়েছে লোকমুখে । | 

রাওয়ালপিণ্ডি থেকে মারী পার হয়ে এগোতে লাগল দ্বারিকা । পার্বত্যপথ বেশির ভাগ সময়ই 
নির্জন, সন্ধ্যাব কাছাকাছি সময় তারা কোনও সরাইখানা দেখলে থামে । মাঝে মাঝে সরকারি ডাক 
বাংলোও পাওয়া যায় । ইংরেজদের প্রকৃতির সৌন্দর্যসন্ধানী চোখ আছে। ডাকবাংলোগুলি নির্মিত 
হয মনোহর স্থানে, টিলার ওপবে কিংবা নদীর বাঁকে । 

বসন্তমঞ্জরীর মনোভাবের তো ঠিকঠিকানা নেই, কখনও দিনের পর দিন সে ল্লান হয়ে থাকে, কথা 
বলতে চায় না, আবাব কখনও সে হাসি-গানে মেতে ওঠে । এখন কয়েকদিন সে বেশ খোশমেজাজে 
আছে । অশপৃষ্ঠে ভ্রমণ সে উপভোগ করছে খুব। প্রথম দু'একদিন নিশ্চিত তার গায়ে ব্যথা 
হয়েছিল, তাও সে স্বীকাব করবে না । 

এই পথ দিয়ে বনু সাধুসন্নাসী যায় । এই সময়ে সকলেই চলেছে পুণ্যতীর্থ অমরনাথ দর্শন 
মানসে । সাধুদের মধ্যে কারুকে কারুকে দেখে ভক্তির বদলে ভয় জাগে । যদিও এখন শ্রীক্মকাল, 
কিন্তু সামান্য বৃষ্টিপাতেই খুব শীত বোধ হয়, সেই শীতের মধ্যেও কোনও কোনও সাধু প্রায় নগ্নদেহে 
সামান্য কৌপিনধাবী, কেউ কেউ একেবারে উলঙ্গ । মাথায় দীর্ঘ জটা ধুলো-কাদায় মাখা, মুখমণ্ডল 
দাডিতে ঢাকা থাকলেও চোখ দুটি যেন উগ্র, মায়ামমতা শূন্য । 

দ্বারিকা নিষ্ঠাবান হিন্দু, সে সাধুসন্ন্যাসীদের দেখলেই প্রণাম জানায় ও ফলমূল দান করে । হাজার 
হাজাব বছর ধবে একই রকমভাবে এই সন্াসীব দল সমস্ত রকম জাগতিক সুখ অগ্রাহ্য কবে ভ্রাম্যমাণ, 
কঠোব কচ্ছুসাধনার মধ্য দিয়ে তাবা মুক্তির পথ খুঁজে চলেছে। বসন্তমঞ্জরী কিন্তু ওই সব সাধুদের 
দেখলেই চোখ বুজে ফেলে । তাব শরীর কেঁপে ওঠে । দ্বারিকা কারণ জিজ্ঞেস করলে সে কাতর 
কঠে একবার বলেছিল, দেবতার সঙ্গে দেখা করতে যাবেন তো, ওই সাধুরা অমন বীভৎস সেজে 
থাকেন কেন ? দেবতারা কি তাতে খুশি হন ? এই জগৎ কত সুন্দর, পথের ধারে ফুটে থাকা সামান্য 
ফুলও কেমন নিখুত রূপের পাপড়ি মেলে থাকে, তবে মানুষ কেন সুন্দর হবে না ? 

ঘ্বাবিকা বালে, সুন্দবের বাহ্য-রূপ আমবা মানবিক চোখ দিয়ে দেখি । আর দেবতারা দেখেন 
অন্তবের বপ। ওই সন্নাসীবা আত্মনিগ্রহের আগুনে পুড়িয়ে পুড়িয়ে নিজেদের বিশুদ্ধ থেকে 
বিশুদ্ধতর কবে তুলছেন, আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয় । আমরা তাই সাধুদের 
ওপরেই ববাত দিই, সাধুসেবা কবলেই আমাদের পুণ্য হয় । 

তবু দ্বারিকা যখন কোনও বিশিষ্ট সাধুকে পাদ্যার্ঘ দেয় তখন বসস্তমঞ্জরী কাছে আসে না, 
জডোসডো হযে দাঁড়িয়ে থাকে দূরে, দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ । তীর্থযাত্রীর দল যখন হঠাৎ হঠাৎ 
জোর গলায ধ্বনি দেয়, হব হব বোম বোম, তখনও সে কুঁকড়ে যায় । সে এমনই স্পর্শকাতর যে 
উচ্চনিনাদও সহ্য করতে পারে না । সে রকম কোনও বড় দল দেখলে সে থেমে গিয়ে পথের ধারে 
বসে পড়ে কিংবা বনের মধ্যে চলে যায় । অতি সামান্য কোনও ছিরছিরে ঝনা দেখতে পেলে সে 
আব যেতেই চায় না, তখন তার দৃষ্টিতে ঝরে পড়ে মুগ্ধতা । ছোট ছোট ঘাসফুল তুলে দু'হাতের 
অঞ্জলি ভরে তাকিয়ে থাকে আকাশের দিকে । 

ক্রমে তাবা এসে পৌছল বাবমুল্লা নামে একটি স্থানে । এখান থেকে নদীপথে কাশ্মীর উপত্যকায় 
যাওয়া যায় । বসন্তমঞ্জরীর যদিও অশ্বারোহণে উৎসাহের ভাটা পড়েনি, কিন্তু দ্বারিকা ক্লান্তিবোধ 
করছে । একটা নৌকো ভাড়া করলে বেশ ধীরে সুস্থে দু'পাশের দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া 
যাবে । এখানে বজরার মতন বড় বড় নৌকো পাওয়া যায়, তার মধ্যেই রান্নাবান্নার ব্যবস্থা আছে, 
রাত্রিবাসেরও কোনও অসুবিধে নেই । 
নানা রকম সুবন্দোবস্ত আছে । এ রাজ্যের রাজা হিন্দু, প্রজারা অধিকাংশ মুসলমান । মুসলমানরাও 
হিন্দুদের ঠাকুর-দেবতা ও শাস্ত্র সম্পর্কে অনেক কিছু জানে । তীর্থযাত্রীদের পথ প্রদর্শক প্রায় সবাই 


৩২৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মুসলমান, তারা নানা রকম গল্প শোনায় । এক দল মুসলমান বালক মেষপালক অমরনাথ শৃঙ্গের এক 
গুহার মধ্যে প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা একটি তুবারপিণ্ড দেখে ভেবেছিল, এ তো হিন্দুদের 
শিবলিঙ্গের সদৃশ । তাদের জন্যই অমরনাথের সেই গুহা এখন বিখ্যাত হিন্দু-তীর্থ । 

নৌকোয় যাত্রা অতিশয় আরামদায়ক । নদী বেশ স্রোতস্বিনী, সারা দিন ধরে শোনা যায় জলের 
কল্লোল ৷ দু'দিকের তীর প্রায় বনরাজিতে ঢাকা, মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট গ্রাম । দ্বিতীয় 
দিন থেকেই দেখা যেতে লাগল ধবল তুষারমণ্ডিত একটি পর্বত শিখর | সারাদিন রৌদ্র-ছায়ায় সেই 
পর্বতগুলির কত রকম রং বদল হয় । 

বসন্তমঞ্জরী বেশ খুশির মেজাজে আছে । মাঝে মাঝে সে গুনগুন করে আপন মনে গান গায় । 
এক একটি পাহাড়ের দিকে সে হাত জোড় করে প্রণাম জানিয়েঞ্ুরলে, ঠিক মন্দিরের মতন, নয় গো? 
আহা, সত্যিই যেন আমবা দেবস্থানে এসে পড়েছি। এখানকার মানুষগুলিও কত সুন্দর । 

নৌকোর চালক তিনজন, একজনের পত্বীও সঙ্গে রয়েছে, সেই রান্না করে । সরু চালের ভাত, 
লাউ-কুমড়োর ঘণ্ট, মুগের ডাল, আর খাঁটি গব্য ঘৃত । জেলেদের কাছ থেকে টাটকা নদীর মাছও 
পাওয়া যায় ! ভোজনবিলাসী দ্বারিকা নিজে দরাদরি করে প্রয়োজনের চেয়েও অনেক বেশি মাছ 
কিনে ফেলে । বসম্তমঞ্জরী প্রায় কিছুই খেতে চায় না, তার যেন পাখির আহার । দ্বারিকা তাকে 
পীড়াপীড়ি করলে সে বলে, এত ভাল লাগছে, সবকিছু এত ভাল, এই সময় আমার বিশেষ কিছু 
খেতে ইচ্ছে করে না। বেশি খেলে ঘুম পাবে, তা হলে কত কিছু দেখতে পাব না। ওগো, তুমি 
আমাকে এখানে নিয়ে এসে আমার জীবন ধন্য করলে ! 

রান্নাঘরের স্ত্রীলোকটির সঙ্গে ভাব জমাবার চেষ্টা করে বসস্তমঞ্জরী, কিন্তু ভাষার ব্যবধান বড় 
বাধা । বসন্তমঞ্জরীর কোনও কথাই সে বোঝে না, সজল চোখে চেয়ে থেকে মিটিমিটি হাসে । 
দুধে-আলতা গায়ের রং টিকোলো নাক, ' দীর্ঘ অক্ষিপল্লব, গাঢ় ভুরু । এখানকার গরিব ঘরের 
মেয়েরাও যেন রানির মতন রূপসী ৷ কিন্তু রূপ সম্পর্কে তাদের একটুও সচেতনতা নেই । রোজ 
স্নান করে না। প্রসাধনের কোনও বালাই নেই, ভাল করে চুলও বাঁধে না। বসস্তমপ্জরী সাজসজ্জা 
করতে ভালবাসে, সে যখন সোনা-বাঁধানো চিরুনি দিয়ে চুল আঁচড়ায়, আমিনা নামে সেই রমণীটি 
অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে । বসস্তমঞ্জরী বলল, এসো, আমি তোমার চুল বেঁধে দিই । 
আমিনা লজ্জা পেয়ে আপত্তি জানালে বসস্তমঞ্জরী জোর করে তাকে কাছে টেনে আনে । খুব ভাল 
করে তার খোঁপা বেঁধে দিয়ে, তার ওপর চিরুনিটা গুঁজে দিয়ে বলে, এটা তুমি নাও । 

পুরুষরা তবু ভাঙা ভাঙা উ্দুতে কথাবার্তা চালাতে পারে । দ্বারিকা এক সময় ফার্সি পড়েছিল, 
উত্তর ভারত পরিক্রমার সময় হিন্দি ও খাড়ি বোলি শুনতে শুনতে অনেকটা শিখে নিয়েছে, তার 
বুঝতে অসুবিধে হয় না। নৌকোর চালকরা মার্তণ্ড মন্দির, শঙ্করাচার্যের মন্দির, শাহ্‌ হামদান, 
চশমাশাহী এই সব বিখ্যাত স্থানগুলির ইতিহাস শোনায় । কিংবদস্তীর ইতিহাস । হরিপর্বত কী করে 
তৈরি হয়েছে জানেন ? হিন্দুদের খুব বড় দেবী দুগমাঈ-এর সঙ্গে এক দৈত্যের লড়াই হয়েছিল, 
দুগমাঈ দৈত্যের দিকে একটা মস্ত বড় পাথর ছুঁড়ে মারলেন, তাতেই সেই দৈত্য চাপা পড়ে গেল । 
সেই পাহাড়টাই হল হরিপর্বত । তার ওপরে এখন দুর্গ আছে। বাদশা আকবর বানিয়েছেন সেই 
দুর্গ । আর ঝিলম নদীর ধারে যে পাথর মসজিদ আছে, সেটা কে বানিয়েছেন জানেন তো ? বেগম 
নূরজাহাঁ । ভারী সুন্দর সেই মসজিদ | কিন্তু কোনও আওরতের বানানো মসজিদে নামাজ পড়তে 
নেই । .... মার্তণড মন্দিরের জায়গাটাকে লোকে বলে মাটন । আসলে মার্তগু মানে সূর্যদেও । ওই 
মন্দির আগে আরও অনেক বড় ছিল, খুব আফশোসের কথা, অনেক কাল আগে সিকান্দর বাতসিখান 
ওই মন্দির বিলকুল চুরমার করতে চেয়েছিল । খোদাতাল্লার দুনিয়ায় এত জায়গা খালি পড়ে আছে, 
আরও'কত মসজিদ বানানো যায়, হিন্দুদের মন্দির ভাঙতে হবে কেন ? তাদের প্রাণে দুঃখ লাগবে 
না? 

প্রায় এক বছর ধরে বহু বিখ্যাত স্থান দর্শন করেছে ছ্বারিকা, তার মধ্যে কাশ্মীর রাজ্য যে সবচেয়ে 
সুন্দর শুধু তাই-ই নয়, এখানকার মানুষদের এমন সাবলীল ও আস্তরিক ব্যবহারের তুলনা নেই । 


৩২৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নৌকো চালকরা শেষ অপরাহে নৌকো থামিয়ে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করতে বসে, তারা নিজ 
ধর্মপরায়ণ, অথচ অন্য ধর্ম সম্পর্কে বিন্দুমাত্র বিদ্বেষের স্থান নেই তাদের মনে । 

দ্বারিকা সঙ্গে ব্রান্ডির বোতল এনেছে, একটু একটু ব্র্যান্ডিতে চুমুক দেয় আর চুরুট টানে, 
বসম্তমঞ্জরী মৃদুস্বরে গান গায় | দু'পাশে গিরিবর্ত্ম, পশ্চিম দিগন্ত রক্তিম হয়ে আসে, মাথার ওপর দিয়ে 
কুলায় ফিবছে পাখির ঝাঁক । শ্রীম্মেব বাতাসে ভেসে আসে অরণ্য ফুলের গন্ধ । 

এক সময় গান থামিঘে বসস্তমঞ্জরী অস্ফুটস্বরে বলল, লাল রঙের চুল ! 

দ্বারিকা বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কী বললে ? 

বসন্তমঞ্জরী বলল, দ্যাখো দ্যাখো একজন মেয়েমানুষের মাথার চুলের রং যেন জবা ফুলের মতন 
লাল । এমনটি আগে কখনও দেখিনি । 

দ্বারিকা একটা তাকিয়ায় হেলান দিয়ে আধ-শোওয়া হয়েছিল, উঠে বসে ফিরে তাকাল । 

নদীর এক প্রান্তে তিনটি নৌকোর একটি বহর নোঙর করে আছে । একটি বড় নৌকোর সামনের 
দিকে টেবিল-চেয়ার পাতা । চারজন বিদেশিনী মহিলা সেখানে বসে চা-পান করছে। তাদের মধ্যে 
একজন বয়সে প্রৌটা, অনা তিনজনই যুবতী | সেই যুবতীদের মধ্যে একজনের মাথার চুল সত্যি 
সত্যি রক্তাভ । 

দ্বারিকা বলল, মেমসাহেব । ওদের চুল নানা রকম হয় ৷ হলদে, সোনালি, বরফের মতন সাদা । 
ইংরেজদের মেয়ে-বউরাও এখন কাশ্মীরে বেড়াতে আসছে । 

বসস্তমঞ্জরী বলল, আমি এত কাছ থেকে মেমসাহেব দেখিনি আগে । আচ্ছা, এরা বেশি ফরসা না 
কাশ্মীরিরা বেশি ফসাঁ ? 

দ্বারিকা বলল, ইংরেজদের চোখে আমরা সবাই কালো | তুই-ও কালো, কাশ্মীরিরাও কালো । 

বসন্তমঞ্জরী বলল, আমার কিন্তু মনে হচ্ছে, মেমসাহেবদের চেয়েও কাশ্মীরিদের মেয়েদের গায়ের 
রং বেশি ভাল ৷ ফ্যাটফেটে সাদা নয়, কাঁচা হলুদের মতন । 

দ্বারিকা বলল, ওদের সঙ্গে একজন পুরুষ রয়েছে দেখছি । ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল্লাদের 
সঙ্গে কথা বলছে । গেকয়া আলখাল্লা পরা । কী আশ্চর্য, সাহেবের বাচ্চাও গেরুয়া ধরেছে নাকি ? 

বসম্তমঞ্জরী বলল, ওই লোকটিও কি সাহেব ? 

দ্বারিকা বলল, সাহেব না হলে, কোনও নেটিভ কি মেমসাহেবদের অত কাছাকাছি ভিড়তে 
পারবে ? তা ছাড়া, দ্যাখ, লোকটা পাইপে তামাক টানছে । ছোঃ, গেরুয়ার আর জাত রইল না। 

দ্বারিকাদের নৌকো খানিকটা এগিয়ে যাওয়ায় ওদের আর দেখা গেল না। 

পরের দিন এই নৌকো এসে পড়ল ঝিলম নদীতে । বিখ্যাত শ্রীনগর আর বেশি দূরে নেই। 
পীর পাঞ্জাল পর্বতমালা যেন চতুদিকে ঘিরে আছে । এই নৌকোর চালকদের এত ভাল লেগে গেছে 
যে এখন আব তীরে গিয়ে কোনও সরাইখানায় আশ্রয় নেবার ইচ্ছে নেই দ্বারিকার । এই নৌকোতে 
থেকেই দর্শনীয় স্থানগুলি ঘুরে আসা যাবে । এক সময় নদী ছেড়ে নৌকোখানি প্রবেশ করল ডাল 
হ্‌দে । | 
দিন সাতেক শ্রীনগর অঞ্চলে কাটাবার পর সেই নৌকো নিয়েই যাওয়া হল ইসলামাবাদ । এই 
স্থানটির আর একটি নাম অনন্তনাগ । কাশ্মীর রাজ্যটির অবস্থান অনেক উর্ধ্বে হলেও পূর্ব বাংলার 
মতনই নদী বহুল । এক নদী থেকে অন্য নদীতে পড়ে জলপথেই বেশ ঘোরা ফেরা যায় । ঘুরতে 
ঘুরতে দ্বারিকারা চলে এল লিদার নদীর প্রান্তে পহলগাম নামে ক্ষুদ্র একটি গ্রামে । সামান্য গ্রাম 
হলেও বৎসরের এই সময়টায়, শ্রাবণী পূর্ণিমার আশেপাশে বহু মানুষের ভিড়ে গমগম করে । 
অমরনাথ তীর্থযাত্রা শুরু হয় এখান থেকে । 

পহলগামে ভদ্রগোছের কোনও যাত্রীনিবাস বা সরাইখানা নেই, তাঁবুতে অবস্থান করতে হয়, সে 
জন্য প্রচুর তাঁবু ভাড়া পাওয়া যায় । দ্বারিকা আগে অমরনাথ তীর্থ পর্যন্ত যাবার কথা ভাবেনি, কাশ্মীর 
উপত্যকার সৌন্দর্য দর্শনই তার এতদূর আসার উপলক্ষ ছিল। কিন্তু এখানে সহস্র সহস্র যাত্রীর 
উন্মাদনা দেখে তারও নেশা লেগে গেল । দুর্গম অমরনাথের গুহায় মহাদেবের তুষারলিঙ্গ দর্শনের 


৩২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অভিজ্ঞতা এ জীবনের এক চরম সম্পদ হয়ে থাকবে । এত কাছে এসেও কি এ সুযোগ ছাড়া যায় ? 
ৰসস্তমঞ্জরীও বেশ উৎসাহের সঙ্গে সায় দিল । 

অমরনাথ হুট করে কেউ একা একা যায় না। বিপদসন্কুল পথ, অনেক লোক অত উঁচুতে উঠতে 
পারে না, পথেই মারা যায় । যেতে হয় দল বেঁধে, ছড়িদারদের সঙ্গে । যাতে একজন কেউ বিপদে 
পড়লে অন্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে | হর-পার্বতীর খোঁজে মহর্ষি মার্কণ্ডেয় তক্ষককে 
এই অমরনাথে প্রেরণ করেছিলেন, এবং পথের বিপদের কথা চিন্তা করে তাকে সর্ববিঘ্ননাশন এক দণ্ড 
দিয়েছিলেন । সেই থেকে দণ্ড বা ছড়ি নিয়ে একজন তীর্থযাত্রীদের সঙ্গে যায় । আপাতত সেই 
যাত্রার আরও কয়েকদিন দেরি আছে । 

পহলগামের সৌন্দর্য যেন শ্রীনগর বা অনস্তনাগের চেয়েও বেশি । রাত্রিবেলা অন্য তাঁবুর সকলে 
যখন ঘুমিয়ে পড়ে, দ্বারিকাও বেশি রাত জাগতে পারে না, তখন বসন্তমঞ্জরী আস্তে আস্তে বাইবে 
এসে দাঁড়ায় । তাঁবুর মধ্যে অন্ধকারে তার যেন দম বন্ধ হয়ে আসে । বাইরে কী অনাবিল মুক্ত 
বাতাস । দুধ রঙের জ্যোতস্নায় ভেসে যাচ্ছে সারা আকাশ । পর্বতশূঙ্গগুলি যেন একযোগে তাকেই 
দেখছে। খরশ্রোতা লিদার নদীর ছলছল শব্দ সব সময় শোনা যায় অন্তরাল-সঙ্গীতের মতন । 
সুন্দরের এমন বিকাশের মধ্যে বসন্তমঞ্জরীর আনন্দে কান্না পেয়ে যায় । স্বপ্র-চালিতের মতো সে একা 
একা ঘুরে বেড়ায় । 

দিনের বেলা দ্বারিকা অমরনাথ যাত্রার কাজে জিনিসপত্র জোগাড়-যন্ত্রের জন্য ব্যস্ত থাকে । বেশ 
কয়েক দিনের শুকনো খাবার-দাবার সঙ্গে নিতে হবে । এবং কিছু ওষুধপত্র । মালবাহক পাওয়া 
দুষ্কর, এখন সুযোগ বুঝে তারা প্রচুর দর হাঁকে । বসস্তমঞ্জরী কখনও জুতো-মোজা পরেনি । কিন্তু 
প্রবল তুষারের মধ্যে তাকে এখন ওসব পরতেই হবে । শীত বস্ত্রও কিনতে হল অতিরিক্ত কিছু 
কিছু । 

বসম্তমঞ্জরী খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে । সে এমনই সুখে আচ্ছন্ন হয়ে আছে যে 
পানাহার যেন অবাস্তর ব্যাপার । তার প্রায় পাগলিনীর মতন অবস্থা । যখন তখন পাহাড়গুলির দিকে 
চেয়ে হাঁটু গেড়ে বসে আর'গান গায় । ভাত কিংবা রুটি সে মুখেই তুলতে চায় না, তবে দ্বারিকা লক্ষ 
করেছে, গরম গরম দুধ পেলে তবু সে খানিকটা চুমুক দেয় । 

চৌপাট্রির একটা দোকানে মস্ত বড় কড়াইতে সর্বক্ষণ দুধ জ্বাল দেওয়া হয় । আগে থেকে এনে 
রাখলে ঠাণ্ডা হয়ে যাবে, তাই রাত্তিরে শুতে যাবার আগে দ্বারিকা নিজে গিয়ে বসন্তমঞ্জরীর জন্য বড় 
এক ভাঁড় গরম দুধ নিয়ে আসে । 

সন্ধে হতে না হতেই এখানে বেশ শীত পড়ে যায় । এইটুকু পথ হেঁটে আসতেই দ্বারিকার কাঁপুনি 
ধরে। বসন্তমঞ্জরীকে দুধ দিয়েই সে বিছানায় ঢুকে পড়ে । 

একদিন তার ফিরতে দেরি হল । নদীর দু'পারেই তাঁবু খাটানো হয়েছে, দ্বারিকাদের তাঁবু কিছুটা 
ওপরের দিকে । হিমেল হাওয়ার জন্য রাত হলে কেউ আর তাঁবুর বাইরে থাকতে চায় না, বসস্তমঞ্জরী 
একটা কম্বল মুড়ি দিয়ে বসে আছে একটা পাথরের চাঁইয়ের ওপর । দূরে একটা কোলাহল শোনা 
যাচ্ছে, তীর্থযাত্রীদের হরহর বোম বোম জিগির নয়, ভেসে আসছে ক্রুদ্ধ কণ্ঠস্বর । গান থামিয়ে সেই 
দিকে চেয়ে আছে বসস্তমঞ্জরী । 

দ্বারিকা দ্রুতপদে ফিরে এসে বলল, তুমি নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছিলে ? একটা বিশ্রী 
ব্যাপার হয়েছে এখানে । কোথা থেকে এক সাধু এসেছে, তার সঙ্গে তিন-চারটে ডবকা মাগি । বলে 
কিনা ওদের নিয়ে অরমনাথ যাবে । আমরা আসার সময় নদীর ধারে যে কয়েকটা মেমকে এক 
নৌকোয় বসে চা খেতে দেখেছিলুম মনে আছে ? মনে হয় সেইগুলোনই এসেছে। সাধুটা নিশ্চয়ই 
ভগু, একটায় শানায় না, তিন-চারটে সাধনসঙ্গিনী চাই ! ফুর্তি মারার কি জায়গার অভাব আছে যে 
এখানেই আসতে হবে ? এখানকার অন্য সাধুরা মহা ক্ষেপে গিয়েছে, তারা কিছুতেই তাদের তাঁবুর 
পাশে ওদের থাকতে দেবে না। মাগিগুলোন আবার খ্রিস্টান । ইংরেজ মাগিরা এসে হিন্দুদের 
ধর্মগ্থান অপবিত্র করবে, এ বড় আম্পধরি কথা নয় ! আজ একটা হাঙ্গামা লাগল বলে। ওই 


৩২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাইপফোঁকা নেটিভটাও এমন ঠ্যাটা, অন্য জায়গায় যাবে না, এখানেই তাঁবু ফেলতে চায় । সে নাকি 
কোতোয়ালিতে খবর দিয়েছে । ফট ফট করে ইংরিজি বলে। ইংরিজি ভাল জানে বলেই মেমদের 
সঙ্গে ফুর্তি করার সুবিধে হয়েছে । 

বসন্তমঞ্জরী জিজ্ঞেস করল, তুমি সেই সাধুর সঙ্গে কথা বলেছ ? 

দ্বারিকা বলল, না । আমি ধারেকাছে যাইনি । ছড়িদার ইউসুফ বলল, ওই সাধুটা নাকি বলেছে 
যে, দেখি কে আমাকে এখান থেকে সরায় । এখানেই আমার তাঁবু ফেলা হবে । নাগা সাধুরা তাই 
শুনে গজরাচ্ছে ৷ নাগা সাধুদের জানো তো, রেগে গেলে ওরা ত্রিশূল দিয়ে লণ্ডভণ্ড করে দেবে। 
তাই আমি আর ওদিকে গেলম নাকো । 

বসন্তমঞ্জরা হঠাৎ আর্তকঠে বলে উঠল, না, না, ওঁর গায়ে কেউ হাত না দেয়। তুমি যাও, তুমি 
ওর পাশে গিয়ে দাঁড়াও । উনি ভণ্ড নন। 

দ্বারিকা অবাক হয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইল । তারপর অস্ফুট স্বরে বলল, তুমি ওকে চেনো ? 

ধীরে ধীরে দু'দিকে মাথা দুলিয়ে বসস্তমঞ্জরী বলল না, চিনি না। কিছুই জানি না। কিন্তু হঠাৎ 
যেন এক লহমাব মতন মনে হল, আমি দেখতে পেলাম, তুমি আর ওই সাধু মুখোমুখি দাঁড়িয়ে আছ, 
উনি তোমাব কাঁধে হাত রেখে হেসে হেসে কথা বলছেন । তুমিই নিশ্চয়ই ওকে চেনো । 

দ্বাবিকা বলল, তুমি দেখতে পেলে মানে ? কল্পনা ? আমি তো এরকম কোনও সাধুকে চিনি না ? 
তবে কি আমাদের ভরত ? সে সাধু হয়ে এসেছে এখানে ? 

বসন্তমঞ্জরী দ্বারিকাকে দেখছে না, তার মুখখানি একটু পাশ ফেরানো, যেন বাইরের শূন্যতার মধ্যে 
সে সত্যিই কিছু দেখতে পাচ্ছে চোখেব সামনে ? সে এবাব আরও জোরে মাথা নেড়ে বলল, না, না, 
তিনি নন। তোমাৰ বন্ধু ভবতকে আমি দেখেছি, একে দেখিনি, তবু যেন দেখতে পেলাম । 

দ্বারিকা বলল, কী বলছিস বাসি, পাগলেব মতন কথা ? এরকম ভাবে কিছু দেখা যায় নাকি ? 
তোর জ্বর হয়েছে ? তুই ভুল বকছিস । 

বসন্তমঞ্জবী এবাব বাকুলভাবে দ্বারিকাব হাত জডিযে ধরে বলল, ওগো, আর দেরি কোরো না, 
তোমার পায়ে পড়ি, তুমি যাও, ওঁর পাশে গিয়ে দাঁড়াও ! 

দ্বাবিকা সেই কাতর অনুরোধ উপেক্ষা কবতে পাবল না । আবিষ্টের মতন ফিরে গেল । 

সমবেত সাধুদের মধ্যে উত্তেজনা এর মধ্যে অনেক বেড়ে গেছে । অনেক যাত্রীও তাদের সঙ্গে 
গলা মিলিয়েছে। খ্রিস্টান মেমদের তাবা কিছুতেই এখানে থাকতে দেবে না। পাইপ-ফোঁকা সাধুটি 
নাকি রাজ প্রতিনিধির কাছে খবর পাঠিয়েছে, কিন্তু পুলিশ এলেও সাধুরা প্রতিরোধ করবে, এই ধর্মস্থান 
তারা অপবিত্র করতে দেবে না। 

ভিড় ঠেলে এগিয়ে গেল দ্বাবিকা । লিদার নদীর ধারে এক জায়গায় গোটা তিনেক তাঁবু, তক্তা, 
দড়ি দডা জড়ো করে বাখা হয়েছে, মজদুররা তাঁবু খাটাতে গিয়েও সাধুদের নির্দেশে হাত গুটিয়ে সরে 
দাঁড়িয়েছে । দুটি বড বড় মশাল জ্বলছে সেখানে, সেই আলোয় দেখা যায় চারজন মেমসাহেবকে, 
পোশাক দেখলেই বোঝা যায় তারা বেশ উচ্চ বংশীয়, মুখে সামান্য উদ্বেগের চিহ থাকলেও তারা ভয় 
পায়নি, পরস্পর কথা বলছে মৃদু স্বরে । একটু দূরে পায়চারি করছে এক সন্ন্যাসী, গেরুয়া আলখাল্লা 
পরা, মাথায় একটি কালো টুপি, মুখের রং গৌরবর্ণ হলেও ভারতীয় বলে চেনা যায়। তার 
বীরত্বব্যঞ্জক পদচারণা দেখে মনে হয়, সে যেন যুদ্ধের জন্য প্রস্তুত, কিছুতেই এখানকার ভূমি ছেড়ে 
যাবেনা । 

আর একটু কাছে গিয়ে দ্বারিকা আরও চমকে উঠল । সেই সন্ন্যাসী এখন আর ধূমপান করছে না, 
অনুচ্চ স্বরে একটা গান গাইছে র 

ভূতলে আনিয়া মাগো, করলি আমায় লোহাপেটা 
এই সন্ন্যাসী বাঙালি ? থমকে দাঁড়িয়ে গিয়ে দ্বারিকা বলল, নরেন দত্ত ! 
তার মনে পড়ল, প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়েছিল, পরে অন্য কলেজে চলে যায়, সেই 


৩২৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নরেন দত্ত দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুরের শিষ্য হয়েছিল । কয়েক বছর পর আমেরিকায় বক্তৃতা দিয়ে 
খুব নাম করেছে। নামটা বদলে কী যেন হয়েছে ? বিবেকানন্দ ? ছাত্র বয়েসে হেদুয়ার পার্কে 
অনেকবার দেখা হয়েছে নরেনের সঙ্গে । বয়েসে নরেন কিছুটা বড় ছিল । ওর গানের গলা শুনেই 
মনে পড়ে গেল । নরেন কলকাতায় ফেরার পর দ্বারিকার একবার দেখা করার ইচ্ছে হয়েছিল, হয়ে 
ওঠেনি । গত এক বছরের কোনও খবর রাখে না দ্বারিকা | নরেন সাহেবদের দেশে বেদান্তের ঝান্ডা 
উড়িয়ে এসেছে, এ জন্য তার প্রতি দ্বারিকার শ্রদ্ধার ভাব আছে । 

বিবেকানন্দ গান থামিয়ে মুখ ফেরাতেই দ্বারিকা বলল, আমার নাম দ্বারিকা লাহিড়ী, এক সময় 
রা রনি তুমি সিমলে পাড়ায় থাকতে না ? কাছেই মানিকতলায় আমার 

| 

বিবেকানন্দ ঠিক চিনতে পারলেন না, স্মিত মুখে চেয়ে রইলেন । 

দ্বারিকা বলল, এখানে গণ্ডগোল হচ্ছে, সাধুরা তোমার নামে অনেক কথা বলছে, আমি বুঝতেই 
পারিনি যে আমাদের সেই নরেন এখানে এসেছে । ভাই মাপ করো, তোমার সন্ন্যাস জীবনে অন্য 
নাম হয়েছে, এখন নরেন নামে ডাকা বোধহয় উচিত হবে না ! 

বিবেকানন্দ এবার এগিয়ে এসে দ্বারিকার কাঁধে হাত রেখে হেসে বললেন, না, না, তুমি আমাকে 
নরেন বলেই ডাকতে পারো । কতদিন পর বাংলা কথা শুনে ভাল লাগল । 

দ্বারিকা কেঁপে উঠল | বিবেকানন্দর স্পর্শের জন্য নয়। বসস্তমঞ্জরী এই দৃশ্টটার কথা 
বলেছিল । সাধু তার পরিচিত, কাঁধে হাত রেখে হেসে কথা বলবে । কোনও ঘটনা ঘটার আগে 
কেউ সেই দৃশ্য দেখতে পারে £ ভবিষ্যৎদ্রষ্টা বলে সত্যিই কি কিছু হয় । 

বিবেকানন্দ মেমসাহেবদের সঙ্গে দ্বারিকার আলাপ করিয়ে দিলেন । তাদের সবার বাংলা নাম, 
ধীরা মাতা, জয়া, নিবেদিতা | শুধু একজন মিসেস প্যাটারসন । জয়া নামের রমণীটি দ্বারিকাকে 
জিজ্ঞেস করল, সাধুরা আমাদের এখানে থাকতে দেবে না কেন বলছে ? যাত্রীদের মধ্যেও তো আরও 
মহিলা রয়েছে দেখতে পাচ্ছি । 

দ্বারিকা উত্তর না দিয়ে বিবেকানন্দর দিকে তাকাল । নিচু গলায় বাংলায় বলল, মহিলা বলে নয়, 
এঁরা খ্রিস্টান বলেই সাধুরা আপত্তি করছে । 

বিবেকানন্দ বললেন, কী অদ্ভুত কথা ! এখানে" চতুর্দিকে মুসলমানরা ঘুরে বেড়াচ্ছে, মুসলমানরা 
সব রকম ব্যবস্থা করছে, মুসলমান ছড়িদার অমরনাথে নিয়ে যাবে, তাতে আপত্তি নেই, খ্রিস্টানের 
বেলায় আপত্তি ? 

দ্বারিকা বলল, মুসলমানরা স্থানীয় মানুষ ৷ হিন্দুদের সঙ্গে আত্মীয়তার মতন সম্পর্ক হয়ে আছে। 
এঁরা বিদেশিনী, তার ওপর খ্রিস্টান, এঁদের আচার-আচরণ বিষয়ে এখানকার কেউ কিছু জানে না । 

বিবেকানন্দ বললেন, আমি অমরনাথ দর্শনে যাব। এঁদের এতদূর সঙ্গে নিয়ে এসেছি, এখন 
ফিরিয়ে দেব ? কিছুতেই না। দেবমন্দিরে বিধর্মীর প্রবেশ নিষিদ্ধ হতে পারে । কিন্তু এটা তো একটা 
গ্রাম । এখানে সব ধর্মের মানুষেরই থাকার অধিকার আছে । 
কি 

হবে? 

বিবেকানন্দ বললেন, সংঘর্ষ আমি চাই না, কিন্তু সত্যের প্রতিষ্ঠা চাই । কাশ্মীরে সূর্যপূজারী, বৌদ্ধ, 
হিন্দু, মুসলমান এক সঙ্গে থেকেছে । খ্রিস্টানরাই বা পারবে না কেন? 

আরও একটুক্ষণ এই রকম কথাবার্তা বলার পর হঠাৎ একটু দূরে ঘন ঘন প্রবল জোকার শোনা 
যেতে লাগল । ওরা মুখ তুলে দেখল, এক দীর্ঘকায় নাগা সন্ন্যাসী, এগিয়ে আসছে এদিকে । তার 
পরনে সামান্য কৌপিন, সবাঙ্গে ছাই মাখা, হাতে একটা লম্বা ব্রিশূল, মাথায় কুগুলি পাকানো জটা । 

দ্বারিকার বুক গুরুগুর করে উঠল । এখন পুলিশ ডেকেও কোনও লাভ হবে না। পুলিশ দিয়ে 
এত ক্রুদ্ধ সম্যাসীদের দমন করা যায় ! 

বিবেকানন্দ বুকের ওপর আড়াআড়ি ভাবে দু'হাত রেখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন । 


৩৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নাগা সন্ন্যাসী কাছে এসে বিবেকানন্দর আপাদমস্তক দেখলেন । ঘাড় ঘুরিয়ে চোখ বোলালেন 
বিদেশিনীদের মুখে । তারপর আবার বিবেকানন্দর দিকে ফিরে একটা হাত তুললেন । 

বিবেকানন্দ এবার হাত জোড় করে বললেন, প্রণাম সাধু মহারাজ । 

নাগা সন্ন্যাসী হিন্দিতে গম্ভীরভাবে বললেন, তোমাকে দেখেই বুঝতে পেরেছি, তুমি যোগী । 
তোমার যোগবিভতি আছে। কিন্তু যখন তখন তা প্রকাশ করতে যেয়ো না। প্রথা মাত্রই ভাল নয়, 
কিন্তু প্রথা ভাঙতে যাওয়ার আগে অনেক বিবেচনা করতে হয় । এখানকার সন্নযাসীরা এই শ্লেচ্ছ 
সত্রীলোকদের কাছাকাছি থাকতে চায় না। তুমি বা জেদ করছ কেন ? ওই দ্যাখো, পাহাড়ের উচ্চস্থানে 
অনেক জায়গা খালি পড়ে আছে। তুমি সেখানে গিয়ে তাঁবু স্থাপন করো না কেন? কিছুটা দূরত্ব 
রাখো । 

বিবেকানন্দ একট্রুক্ষণ চুপ কবে রইলেন । তারপর বললেন, আপনার কথা শিরোধার্য । আমি তাঁবু 
সরিয়ে নিচ্ছি । কিন্তু মহারাজ, আমি এঁদের সঙ্গে নিয়ে অমরনাথের পথে অবশ্য যাব | 

নাগা সন্ন্যাসী বললেন, যেয়ো । আমি থাকব তোমার পাশে পাশে । এই স্ত্রীলোকদের বলো, 
ভক্তিভরে সাধুদের সেবা করতে । তাদের তণ্ডুল ও ফল দান করলে তারা খুশি হবে । 

বিবেকানন্দ বললেন, এরা ভক্তি নিয়েই এসেছে । নিশ্চয়ই সাধু-সেবা করবে | 

সমস্যাটা এত সহজে মিটে যাওয়ায় সকলেই খুশি হল । কিন্তু দ্বারিকা বেশ চিন্তাগ্রস্ত হয়ে 
পড়ল । ফেবার পথে তার মুখে লেগে রইল অসন্তোষের ক্লিষ্ট ভাব | তার স্ত্রী কি মায়াবিনী ? 
বসন্তমগ্জরী দিন দিন কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে । তার শরীরটা কাছে থাকে, কিন্তু মনটা 
ধবাছোঁওয়া যায না । এ রকম এক রমণীকে নিয়ে সে ঘর কববে কী করে ? 

বসস্তমঞ্জবী একই জায়গা বসে আছে। দ্বারিকাকে দেখেই সারা মুখে হাসি ছড়িয়ে বলল, 
তোমায় চিনতে পেরেছে, তাই না ? আমি ঠিক বলিনি । 

দ্বাবিকা কঠোরভাবে বলল, বাসি, তুই এসব কী করে বলিস, আমি জানতে চাই। তুই জাদু 
জানিস ? 

বসন্তমঞ্জরী বলল, না, না । আমি কিচ্ছু জানি না। তবু মাঝে মাঝে এমন দেখতে পাই। বিশ্বাস 
করো, আমি মন্ত্রটন্ত্র কিছুই শিখিনি, তবু হঠাৎ হঠাৎ এক একটা কথা মনে আসে । তুমি যখন চলে 
গেলে তখন আর একটা কথা মনে এল । আমার অমরনাথ যাওয়া হবে না। জুতো, মোজা, কম্বল 
যা কিনেছ, সব বিলিয়ে দাও । 

দ্বারিকা জিজ্ঞেস কবল, কেন অমরনাথ যাওয়া হবে না ? আমি সব ব্যবস্থা করেছি। নরেনদের 
দলের সঙ্গে সঙ্গে যাব | | 

বসন্তমঞ্জরী বলল, অমরনাথ যদি যাই, তবে আমি আর তোমার স্ত্রী থাকব না। আমি হারিয়ে 
যাব । আমি মহামায়ার মধ্যে মিলিয়ে যাব । 

উঠে দাঁড়িয়ে দু'হাত ছড়িয়ে সে বলল, এই যে এত নির্মল আকাশ, মহান মহান পাহাড়, এত ফুল, 
এত সুন্দর গন্ধ, এই সুন্দর আর আমার সহ্য হচ্ছে না। এখানে আর বেশিদিন থাকলে সত্যিই আমি 
হারিয়ে যাব । আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলো । সেখানে পাহাড় নেই, এমন বন-জঙ্গলের 
পাগল করা গন্ধ নেই। সেখানে বাড়ির ঘাড়ে বাড়ি, মানুষের ঘাড়ে মানুষ, সব সময় চেঁচামেচি, 
রাস্তায় কাদা, গাড়ি ঘোড়ার কর্কশ শব্দ, সন্ধেবেলা উনুনের ধোঁয়ায় ধোঁয়ায় জ্যোৎস্না রাত দেখা যায় 
না, মানুষ মানুষের সঙ্গে ঝগড়া, মারামারি করে, নিন্দে করে, আমাকে সেখানে ফিরিয়ে নিয়ে যাও । 
সেখানে গেলে আমি আবার সাধারণ হয়ে যাব, তোমার বউ হয়ে থাকব, তোমার পদসেবা করব । 
ওগো আমায় ফিরিয়ে নিয়ে চলো-_ | 


৩৩১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৫ 


শেষ পর্যস্ত ঠিক হল, তিনজন বিদেশিনীকে নিয়ে অমরনাথ শিখরে যাওয়া বেশ কঠিন, তাতে 
অনেক গোলযোগের সম্ভাবনা । তা ছাড়া এই মহিলাদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করাও 
সম্ভব নয় । পথ অতি দুর্গম । ইওরোপ-আমেরিকাতে শৈলচুড়াতেও অনেক আরাম-বিলাসের ব্যবস্থা 
থাকে, কিন্তু এখানকার এই পথ শুধু তীর্থযাত্রীদের জন্য, এ পথের যাত্রীরা যত বেশি কষ্ট সহ্য করে, 
ততই পুণ্যফল বাড়ে । 

স্বামী বিবেকানন্দ একাই যাবেন ঠিক করলেন ৷ বিদেশিনীরা পথের বিমন অগ্রাহ্য করেও 
পর্বতারোহণে আগ্রহী ছিলেন, স্বামীজির কথায় তাঁদের মধ্যে দুজন নিবৃত্ত হলেও নিবেদিতা জেদ 
ছাড়লেন না। তিনি যাবেনই । তিনি এ দেশে এসেছেন স্বামীজির প্রেরণায়, স্বামীজির পাশে পাশে 
থাকতে চান, তাঁর প্রতিটি কর্ম থেকে নিতে চান নতুন নতুন শিক্ষা, তিনি পহলগাঁও-তে পড়ে 
থাকবেন কেন ? কিন্তু তিনটি রমণীর এক সঙ্গে থাকা, আর একা এক যুবতীর পক্ষে এক সন্ন্যাসীর 
সঙ্গিনী হওয়ায় অনেক তফাত । লোকে আরও নানারকম কু কথা বলবে | সাধুদের দল আপত্তি 
তুলতে পারে ৷ একমাত্র নাগা সম্প্রদায় ছাড়া অন্য সাধু-সন্ন্যাসীরা এখনও বিবেকানন্দর সঙ্গে এই 
বিধর্মী রমণীদেব উপস্থিতি মেনে নিতে পারেনি । 

নিবেদিতা কোনও যুক্তি মানবেন না । তিনি চোখ ছলছল করে বসে রইলেন । 

তাঁবুর বাইরে আগুন জ্বালানো হয়েছে, সেই আগুন ঘিরে বসেছেন সবাই । অন্য সব তাঁবুগুলি 
নীচের দিকে, সেখানেও সাধুরা ধুনি জ্বালিয়ে গান গাইছে, এখান থেকে দেখা যায় সেই সব আগুনের 
মালা, শোনা যায় খোল-করতালেব ধ্বনি । কাল ভোরে যাত্রা শুরু হবে । স্বামীজি একটা চুরুট 
টানতে টানতে নিবেদিতাকে অনেকক্ষণ ভালভারে বোঝাবার চেষ্টা করলেন, তারপর এক সময় 
অধৈর্যভাবে বললেন, লোকনিন্দার কথা না হয় অগ্রাহ্য করা গেল, তুমি এই পাহাড়ি পথে উঠতে 
পারবে ?বারো-চোদ্দো হাজার ফুট উঁচুতে আগে উঠেছ কখনও ? তোমাদের দেশে তো এত উচু 
পাহাড়ই নেই । 

নিবেদিতা বললেন, আমি আগে যা যা করিনি বা পারিনি, এখন সে রকম অনেক কিছু পারার জন্য 
প্রস্তুত হয়েছি । 

স্বামীজি বললেন, তোমার পায়ে ওই তো শৌখিন জুতো । ওই জুতো পরে বরফের ওপর দিয়ে 
হাঁটা যায় ? খালি পায়ে চলার তো তোমাদের অভ্যেস নেই । 

নিবেদিতা বললেন, দরকার হলে খালি পায়ে যাব । 

জো ম্যাকলাউড নিবেদিতার সব ব্যাপারেই প্রশ্রয় দিতে চান। তিনি বললেন, স্বামীজি, কয়েক 
দিন আগেও আপনার শরীর অসুস্থ ছিল । আপনি যদি এই হিমগিরিতে উঠতে পারেন, তা হলে ও 
পারবে না কেন £ আপনার সেবার জন্যও তো একজন কারুর সঙ্গে যাওয়া দরকার । 

স্বামীজি গম্ভীরভাবে বললেন, সন্ন্যাসীদের কারুর সেবার প্রয়োজন হয় না। 

জো ম্যাকলাউড বললেন, কিন্তু এখানে কয়েকজন বড় বড় সাধুকে যে দেখলাম, শিষ্যদের দিয়ে 
পা টেপাচ্ছেন, তামাক সাজাচ্ছেন ! 

এই সময় নিবেদিতার সমর্থনে আর একজন এগিয়ে এল । এই লোকটির নাম শেখ শহীদুল্লা, 
সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের সব রকম ব্যবস্থাপনার দায়িত্ব তার ওপর । এখানে ইংরেজি 
জানা লোক পাওয়া দুষ্কর, শহীদুল্লা গড়গড় করে ইংরেজি বলতে পারে । এই কয়েক দিনে তার সঙ্গে 


৩৩২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এই তিন বিদেশিনীর বেশ ভাব হয়ে গেছে। বছর বত্রিশেক বয়েস, সে অতি সুদর্শন ও সপ্রতিভ 
যুবক । আগামীকাল সে পুরো দলটির ছড়িদার হিসেবে যাবে । 

শহীদুল্লা বিনীতভাবে বলল, বিবেকানন্দজি, আপনি এত আপত্তি করছেন কেন ? এই মেমসাহেব 
চলুক না আমাদের সঙ্গে । কত দূরদেশ থেকে এসেছেন, আমাদের এই তীর্থস্থান দর্শন করতে চান, এ 
তো আমাদের পক্ষে আনন্দের কথা । গুর কোনও অসুবিধে হবে না । আমরা দেখাশুনো করব । 

বিবেকানন্দ জিজ্ঞেস কবলেন, তুমি ওব দায়িত্ব নিতে পারবে ? 

শহীদুল্লা বলল, অবশ্যই । 

বিবেকানন্দ নিবেদিতার দিকে তাকিয়ে বললেন, মনে থাকে যেন, তুমি সর্বসময় আমার দেখা পাবে 
না। এই শহীদুল্লার ওপরেই তোমাকে নির্ভর কবতে হবে । 

জো ম্মাকলাউড নিবেদিতার দিকে নিজের রুমালটি এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে ফেলো, 
মাগাঁবেট, শেষ পর্যন্ত তোমার সঙ্কল্পেরই জয় হল । 

অশ্রসজল নেত্রেই এবাব হাসলেন নিবেদিতা । তার মুখখানি যেন শিশির ভেজা ফুল্প কুসুম । 

শ্রীমতী প্যাটারসন আগেই ফিবে গেছেন, অপব দুই মার্কিনি মহিলা থাকবেন কোথায় ? অমরনাথ 
শিখব থেকে ফিবে আসতে অন্তত ছ-সাতদিন লাগবে । বিবেকানন্দ প্রস্তাব করলেন, ওঁদের 
শ্রীনগরেই ফিরে যাওয়া উচিত, সেখানে গিয়ে অপেক্ষা করুন । 

ওবা দুজনেই বললেন, তা কখনও হয় ? আপনারা ওই বিপদসঙ্কুল পথে যাবেন, আর আমরা 
শ্রীনগর শহবে গিযে নিশ্চিন্তে বসে থাকব ? আমবা এই তাঁবুতেই থেকে যাব, আপনারা পাহাড় থেকে 
নামাব সঙ্গে সঙ্গে আপনাদের অভার্থনা জানাব | 

কিন্তু কাল সকালে তার্থযাত্রীরা সবাই চলে গেলে এই পহলগাঁও যে একেবারে ফাঁকা হয়ে যাবে । 
দুজন বিদেশিনা শুধু এখানে থাকবেন কা করে! 

জো মাকলাউড (জোব দিযে বললেন, এই ফাঁকা জাযগাতেই তাঁদের থাকতে ভাল লাগবে । 
ভয়েব কী আছে ? 

পবদিন ভোববেলা স্নান করে শুদ্ধ হয়ে শুরু হল যাত্রা । যাত্রীদের সংখ্যা প্রায় তিন হাজার | 
ছডিদার শহীদুল্লাব সঙ্গে জনা দশেক কর্মচারী | নিবেদিতার তাঁবু আর মালপত্র বহন করে নিয়ে যাবার 
জন্য নিযুক্ত হল তিনজন ভুত্য । পথের ধাবে দাঁড়িয়ে আছে দ্বাবিকা, তাকে দেখে বিবেকানন্দ 
কৌতূহলী চোখে তাকাতেই সে বলল, ভাই নরেন, আমার আর অমরনাথ দর্শন হল না। সঙ্গে স্ত্রীকে 
এনেছি, সে ভয পাচ্ছে, তাব মাথা ঘুবে যাবে, কিংবা কিছু একটা হবে । তাকে ফেলে তো আর যেতে 
পারি না। 

বিবেকানন্দ কিছু না বলে হাসলেন । সাংসারিক লোকেব বন্ধন । যাদের নিজেদের মনের জোর 
নেই, তাবাও মাগ-ছেলের নামে দোষ দেয । 

নিবেদিতা আর বিবেকানন্দ রয়েছেন যাত্রীদলেব প্রায় শেষের দিকে | কিছুক্ষণ চলার পরেই 
নিবেদিতা দেখলেন, স্বামীজি তাঁর পাশে নেই । কিছু না বলেই এগিয়ে গেছেন । একটা বাঁক ঘোরার 
মুখে তাঁর চোখে পড়ল, ওপরের পাকদণ্ডিতে একদল সাধুর মাঝখানে রয়েছেন বিবেকানন্দ, তিনি 
ওদেব সঙ্গে গলা মিলিয়ে দু হাত তুলে আওয়াজ তুলছেন, হর হর ব্যোম ব্যোম । 

প্রথম বিশ্রামস্থল চন্দনবাড়ি, সেখানে পৌঁছবার আগেই বৃষ্টি নামল । সেই সঙ্গে ঝোড়ো বাতাস । 
'পহলগাঁওতে ঠাণ্ডা বিশেষ ছিল না, এটুকু পথ উঠতেই শীতের কাঁপুনি লেগে গেল । মালবাহকেরা 
নিবেদিতার মাথার ওপরে বড় ছাতা মেলে ধরেছে, নিবেদিতা দেখার চেষ্টা করলেন স্বামীজি বৃষ্টিতে 
ভিজছেন কি না। তাঁকে দেখা গেল না। অধিকাংশ যাত্রীই বৃষ্টি মাথায় নিয়েই মহানন্দে লাফাতে 
লাফাতে চলেছে। 

চন্দনবাড়ি উপত্যকায় তাঁবু ফেলতে হবে, তখনও বিবেকানন্দ দেখা নেই । শহীদুল্লা হস্তদস্ত হয়ে 
এসে বলল, কোনও চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মিস নোবল, অন্য সব তাঁবুর 
চেয়ে আপনার তাঁবু একটু দূরে রাখাই ভাল । তাতে আপনার কেউ ব্যাঘাত ঘটাবে না । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৩৩ 


শহীদুল্লার নির্দেশে বেশ সুচারুভাবে তাঁবু প্রতিষ্ঠিত হল । তার পেছন দিকেই পাহাড়ের পর 
পাহাড় । ফাঁক দিয়ে দেখা যায সন্ধ্যার আকাশ, কয়েক দিন পরই রাখিপূর্ণিমা, বৃষ্টি থেমে গিয়ে এখন 
ঝলমল করছে জ্যোৎস্না । 

পোশাক বদল কবে নিবেদিতা অধীরভাবে অপেক্ষা করতে লাগলেন ৷ তিনি একবারও আসবেন 
না? কিছুক্ষণও সঙ্গ দেবেন না £ নিবেদিতা কী দোষ করেছেন! শুধু নারী হওয়াই কি তাঁর 
অপরাধ ? 

তীবুর মধ্যে বসে থাকা অসহ্য বোধ হল । নিবেদিতা বেরিয়ে এলেন । দূরের তাঁবুগুলো থেকে 
একটা কোলাহল ভেসে আসছে । কিছু কিছু দোকানপাটও বসে গেছে এর মধ্যে । এই দোকানিরাও 
সঙ্গে সঙ্গে যায় । ভিখারি ও চোর-জোচ্চোরও কিছু মিশে থাকে, শহীদুল্লা আগেই সে ব্যাপারে সাবধান 
করে দিয়ে গেছে । 

নিবেদিতা ভাবলেন, তিনি অনা যাত্রীদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন কেন ? সবসময় 
কেন মনে রাখতে হবে যে তিনি বিদেশিনী, শ্বেতাঙ্গিনী ! সাধারণ মানুষের সঙ্গে না মিশলে কী করে 
তিনি ভারতাত্মার সন্ধান পাবেন? 

বাজার উজাড় করে জো ম্যাকলাউড অনেক রকম ফল আর প্রচুর চিড়ে, খই, গুড় কিনে 
নিবেদিতার সঙ্গে দিয়ে দিয়েছেন । একটা ঝোলায় করে সেই সব কিছু কিছু নিয়ে একজন ভৃত্যের 
সঙ্গে তিনি এগিয়ে গেলেন অন্য তীবুগুলোর দিকে । প্রথম একটি তাঁবুতে একজন বড় দরের সাধুকে 
ঘিরে তাঁর চেলারা বসে গান গাইছে । সাধু মহারাজ তাকিয়ায় হেলান দিয়ে বসে আছেন পা ছড়িয়ে, 
পিঠের ওপর কম্বল চাপা দেওয়া থাকলেও তাঁর পায়ের উরু পর্যন্ত উন্মুক্ত, সেখানে গরম তেল 
মালিশ করছে একজন অল্পবয়েসী শিষ্য । নিবেদিতাকে সেখানে এসে দাঁড়াতে দেখে সবাই হঠাৎ চুপ 
করে গেল । 

নিবেদিতা বাংলা ও সংস্কৃত কিছুটা শিখলেও হিন্দি একেবারেই জানেন না। ভাঙা-ভাঙা 
বাংলা-সংস্কৃত মিলিয়ে বললেন, আমি মাননীয় সন্ন্যাসীকে পাদ্যার্ঘ দিতে এসেছি, তিনি গ্রহণ করলে 
ধন্য হব । 

সবাই নিস্তব্ধ, সাধুটি নিবেদিতার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ছিলিম টানতে লাগলেন । 

নিবেদিতা এগিয়ে এসে ফলাহার সমেত একটি পাত্র রাখলেন সাধুর পায়ের কাছে । তারপর হাঁটু 
গেড়ে বসে ভক্তিনম্্ ভঙ্গিতে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম করলেন । 

সাধু ও তার শিষ্গণ কখনও কোনও মেমসাহেবকে এমন অবস্থায় দেখেননি ! রাজার জাতের 
রমণী হয়েও মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে জানে ! সাধুটি আর দ্বিধা করলেন না, নিবেদিতার 
মাথার কিছুটা ওপরে হাত রেখে আশীবদি জানালেন । 

এইভাবে পরপর কয়েকটি সাধুর শিবিরে গিয়ে অর্ঘ্য নিবেদন করলেন নিবেদিতা । তিনি যে শুধু 
এক বিলেত ফেরত সন্ন্যাসীর সঙ্গে হুজুগে মেতে আসেননি, সমস্ত সাধু-সন্যাসীদের প্রতিই তাঁর শ্রদ্ধা 
আছে, এই ধারণাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে । নিবেদিতা অনেকেরই মন জয় করে নিলেন । কিন্তু 
যিনি তাঁর হৃদয়ের রাজা, তিনি দূরে দূরেই থাকবেন ? 

তাঁবুতে ফিরে আসার পর নিঃসঙ্গতা যেন তাঁকে আবার পেয়ে বসল । ভারতের মাটিতে পা 
দেবার পর প্রথম কয়েকটি দিন হোটেলে থাকতে হয়েছিল, তারপর থেকে ওলি বুল ও জো 
ম্যাকলাউডের সঙ্গে সঙ্গে রয়েছেন, দুজনেই তাঁকে খুব স্নেহ করেন, বিশেষত জোর সঙ্গে এমনই 
একটা নিবিড় সম্পর্ক হয়েছে যে সমস্ত সুখ-দুঃখের কথা তাঁকে বলা যায় । এত দিনের ভ্রমণে আজই 
প্রথম নিবেদিতাকে সম্পূর্ণ একাকী থাকতে হবে । ' 

হঠাৎ বিবেকানন্দ সেই তাঁবুতে প্রবেশ করলেন, তাঁর হাতে জপের মালা । ভেতরে এসে তিনি 
তাঁবুর চারপাশটা দেখলেন, একজন ভূত্যকে ডেকে বললেন, ওরে, এই কোণে ফাঁক হয়ে রয়েছে 
কেন, এখান দিয়ে যে ঠাণ্ডা হাওয়া ঢুকবে । টেনে বেঁধে দে এক্ষুনি। বোতলে গরম জল ভরে 
দিদিমণিকে কম্বলের মধ্যে দিবি । 


৩৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মালা জপ করতে করতে বিবেকানন্দ কাজকর্মের তদারক করলেন । তারপর নিবেদিতার দিকে 
ফিরে বললেন, তাড়াতাড়ি খাওয়াদাওয়া করে শুয়ে পড়ো । কাল আবার ভোরে বেরুতে হবে । 
এ নবান্ন রা নিবেদিতাকে তিনি একটা কথা বলারও সুযোগ 

না। 

এরপর কি সহজে ঘুম আসে ? চোখে জল এসে যায় বারবার ৷ এই যে ইচ্ছাকৃত ব্যবধান রচনা, 
এ তো অবহেলারই নামান্তর । স্বামীজি কি তাঁকে কষ্ট দিয়ে দিয়ে পরীক্ষা করতে চান ? অন্ধকার 
তাঁবুর মধ্যে শুয়ে থেকে নিবেদিতা মনে মনে বললেন, ঠিক আছে, আমি দেখতে চাই, উনি আমাকে 
কত কষ্ট দিতে পারেন? 

নিবেদিতা খুব আশা করেছিলেন সকালবেলা যাত্রা শুর করার আগে বিবেকানন্দ নিশ্চয়ই একবার 
আসবেন । তিনি এলেন না। নিবেদিতা ভোর থেকেই তৈরি হয়ে বসেছিলেন প্রতীক্ষায় । 
মালবাহকরা বারবার জিজ্ঞেস করতে লাগল, তাঁবু গোটাব ? সব জিনিসপত্র বার করে নেব? 
নিবেদিতা বলছিলেন, একটু পরে, একটু পরে । 

শহীদুল্লা এক সময় এসে বলল, এ কী, এখনও গুছিয়ে নেননি ! অনেকে যে এরই মধ্যে এগিয়ে 
পড়েছে। 

নিবেদিতা আর কিছু বললেন না ৷ শহীদুল্লার নির্দেশে দ্রুত সব ব্যবস্থা হয়ে গেল। শহীদুল্লা 
বলল, মিস নোবল, ব্রেকফাস্ট করে নিয়েছেন তো ? পথে আর সময় পাবেন না। 

নিবেদিতা মাথা নেড়ে বললেন, ঠিক আছে । 

কাল রাত্তিরেও কিছু খাননি, আজ সকালেও তাঁর কিছু খাওয়ার ইচ্ছে হয়নি । স্বামীজি কী 
খাচ্ছেন, কোথায় বসে, কাদের সঙ্গে ? নিবেদিতা ঠিক করেছেন, স্বামীজি নিজে এসে না বললে তিনি 
এই পুবো যাত্রাপথে কিছুই খাবেন না । 

বেশ চড়া রোদ উঠেছে, তুষারমগ্ডিত পাহাড়ে যেন সেই রোদ ঠিকরে পড়ে । কাল সন্ধেবেলা এই 
উপত্যকা একটা অস্থায়ী নগরীর রূপ নিয়েছিল, সেই দোকানপাটের আর একটুও চিহ্ন নেই। কত 
তাঁবু ছিল। এখন সব ফাঁকা । পড়ে আছে কিছু শুকনো শালপাতা, কিছু উচ্ছিষ্টের ভগ্নাংশ । যাত্রীর 
দল চলেছে এঁকে বেঁকে, যেন সুবৃহৎ এক সরীসৃপ । 

বিষণ মনে মাটির দিকে চেয়ে চেয়ে পথ চলছেন নিবেদিতা । হঠাৎ জলদমন্দ্রে ডাক শুনলেন, 
মার্গট ! 

চমকে মুখ তুলে নিবেদিতা দেখলেন, একটা বড় পাথরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন 
বিবেকানন্দ, চোখাচোখি হতেই তিনি স্মিতহাস্যে বললেন, গুড মর্নিং । কাল রাত্রে ভাল ঘুম 
হয়েছিল? | 

নিবেদিতা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি ভাল করে ঘুমিয়েছিলেন ? 

বিবেকানন্দ বললেন, কতক্ষণে অমরনাথের দর্শন হবে, এই বাসনায় আমি ছটফট করছি। এই 
অবস্থায় কি ঘুমোনো যায় ? আর কোনও তীর্থস্থান সম্পর্কে আমার এমন উতলা ভাব হয়নি । 
শোনো, আমি এখানে দাঁড়িয়ে আছি একটা কারণে । সামনের পথটা দেখ__ 

পথটা ঢালু হয়ে কিছুটা নেমে গেছে, তারপর অনেকখানি তুষারাবৃত, একটা বরফের নদী বলে 
মনে হয় । কিছু কিছু যাত্রী ওর ওপর দিয়ে যেতে গিয়ে আছাড় খাচ্ছে, কেউ কেউ যাচ্ছে হামাগুড়ি 
দিয়ে । 

বিবেকানন্দ বললেন, ওই দেখো, এক বুড়ি কেমন দিব্যি খালি পায়ে এই বরফের ওপর দিয়ে হেঁটে 
চলেছে । আমি চাই, তুমিও এই পথটুকু খালি পায়ে হেঁটে পার হও । তুমি সকলের সমান হও । 
তোমার কষ্ট হবে খুব জানি, কোনওদিন অভ্যেস নেই, তবু-_ 

নিবেদিতা নিচু হয়ে পা থেকে জুতো খুলে ফেলে ছুঁড়ে দিলেন দূরে । তারপর বললেন, আমি 
আর জুতো পরবই না। 

বিবেকানন্দ বললেন, আমি তা বলিনি । অন্য সময় পরতে পারো । শুধু এই পথটা । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিবেদিতা দৃঢ়ভাবে বললেন, আমি আর জুতো পরতে চাই না। 

হি জুতো জোড়া ভুলে নেবার ইঙ্গিত করে সেই বরফের নদীতে পা 
| 

হঠাৎ নিবেদিতার মনটা ভাল হয়ে গেল । বাচ্চা বয়েসে বরফ নিয়ে কত খেলা করেছেন । এটাও 
যেন খেলা । বরফের মধ্যে পড়ে গেলেও তো ক্ষতি নেই, ব্যথা লাগে না। যারা আছাড় খাচ্ছে, 
তারাও মহানন্দে হো-হো করে হাসছে । 

বিবেকানন্দর হাতে রয়েছে একটা লম্বা লাঠি, নিবেদিতার কিছুই নেই, তবু তিনি বেশ 
সাবলীলভাবে হাঁটতে লাগলেন । বরফ কোথাও ঝুরো ঝুরো, কোথাও পাথরের মতন শক্ত ও 
পিচ্ছিল । ব্যালে নর্তকীর মতন দুহাত দুদিকে ছড়িয়ে নিবেদিতা লঘু পায়ে এগোচ্ছেন, বিবেকানন্দ 
জিজ্ঞেস করলেন, বাঃ, তুমি বেশ পেরে যাচ্ছ তো ! পায়ে লাগছে না ? 

নিবেদিতা বললেন, মাত্র কয়েকটা শতাব্দী আগে আমরা সবাই তো খালি পায়েই হাঁটতাম ! 

বিবেকানন্দ প্রথম যে বৃদ্ধাকে দেখিয়েছিলেন, সেই বৃদ্ধাটি মাঝপথ পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়েছেন, 
মুখখানা ভযে ফ্যাকাসে হযে গেছে । নিবেদিতা জিজ্ঞেস কবলেন, আমি কি ওর হাত ধরব ? আমার 
সঙ্গে নিযে যেতে পাবি । 

বিবেকানন্দ বললেন, হঠাৎ করে কারুকে ধরতে যেয়ো না। ছোঁওয়া-ইুয়ির ব্যাপার আছে । 
কখনও সে রকম হলে আগে জিজ্ঞেস করে নেবে । এ বুড়ি মাগি নিজেই পেরে যাবে মনে হয়, এখন 
একটু দম নিচ্ছে । 

খানিক বাদে নিবেদিতার মনে হল, এই বরফের নদীটা অনেক চওডা, কিংবা অন্তহীন হল না 
কেন ? ততক্ষণ স্বামীজি তাঁর সঙ্গে থাকতেন । বরফ শেষ হবার পর আবার খাডাই পাহাড়ি পথ । 
বিবেকানন্দ আর কিছু না বলে হনহনিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে । 

এর পর স্বামীজি সারা দিনে দুবার মাত্র অল্প সময়ের জন্য দেখা করে গেলেন নিবেদিতার সঙ্গে । 
বেশির ভাগ সময়টাই কাটালেন অন্য সাধুদের সঙ্গে । প্রচুর কষ্টসাধ্য চড়াই পথ ভেঙে সন্ধেবেলা 
নিবেদিতা পৌঁছলেন বারো হাজার ফুট উচ্চে, ওয়াবজান নামক এক স্থানে । খটাখট শব্দে তাঁবু 
খাটানো চলতে লাগল । আজ সকলেই খুব ক্লান্ত । নিবেদিতা কোথাও বিবেকানন্দকে খুজে পেলেন 
না। তাঁব খালি আশঙ্কা হয়, স্বামীজি এত ধকল সহ্য করতে পারবেন তো ? কিছুদিন আগেও মাঝে 
মাঝেই উনি অসুস্থ হয়ে পড়ছিলেন । কিন্ত এই পথে স্বামীজি তাকে সেবা করার সুযোগ দিতে চান 
না। 

সন্ধেবেলা কিংবা রাত্তিরেও বিবেকানন্দ একবারও তাঁর খোজ নিতে এলেন না । 

নিবেদিতা একা একাই তাঁবুর বাইরে ঘুরে বেড়ালেন । এখানকার দৃশ্য ভারী মনোহর । অনেক 
নীচে দেখা যায় শেষনাগ হৃদ । নিস্তরঙ্গ, নীল জল পড়ে আছে দর্পণের মতন । চতুর্দিকে গোল হয়ে 
ঘিরে আছে তুষারশুভ্র শিখরগুলি । আজ আকাশে বিন্দুমাত্র মেঘ নেই । চরাচর ধুয়ে যাচ্ছে 
জ্যোতসায় । 

সুন্দবের মহিমা কি একা একা উপভোগ করা যায় £স্বামীজি কিছুতেই কেন কাছে আসবেন না? 
তার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে গেলে কী দোষ হত ! তিনি কি ভাবছেন না যে এখানে নিবেদিতার 
সঙ্গে দুটো কথা বলার মতনও কোনও লোক নেই । 

পরদিন সকালেও এলেন না বিবেকানন্দ । যাত্রা শুরু করার একটু পরেই এক জায়গায় হইচই 
শুনে নিবেদিতা কৌতূহলী হলেন । তিনি দেখলেন, পথের ডান পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, 
একদল লোক সেখানে স্নান করছে । কেউ কেউ স্নান সেরে উঠে এসে শীতে হি হি করে কাঁপছে, 
কেউ কেউ জলে নামার আগে সাহস সঞ্চয় করার জন্য ঠাকুর-দেবতাদের নাম উচ্চারণ করছে । সেই 
স্নানার্থী জনতার মধ্যে বিবেকানন্দকে দেখতে পেলেন নিবেদিতা । 

তিনি ব্যাকুল হয়ে ছুটে গিয়ে বললেন, আপনি এ কী করছেন ! এই ঠাণ্ডার মধ্যে আপনি জলে 


নামবেন ? 
৩৩৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিবেকানন্দ সংক্ষিপ্তভাবে বললেন, হ্যা । 

নিবেদিতা বললেন, আপনার শরীর ভাল নেই। ঠাণ্ডা জলে স্নান করার ফল মারাত্মক হতে 
পারে । আমার অনুরোধ, না, না, আমি মিনতি করছি, আপনি জলে নামবেন না । 

বিবেকানন্দ বললেন, তুমি আমাকে এ অনুরোধ কোরো না। অন্যান্য সাধুরা যেসব রীতিনীতি 
পালন করছেন, আমিও তা মেনে চলব ঠিক করেছি । আমার কোনও ক্ষতি হবে না। তুমি 
এগোও | 

নিবেদিতা তবু দাঁড়িয়ে আছেন দেখে বিবেকানন্দ আদেশের সুরে বললেন, এত পুরুষ স্নান করছে, 
এখানে তোমার থাকাটা ভাল দেখায় না। তুমি যাও | 

বুকভরা অভিমান নিয়ে নিবেদিতা আবার চলতে শুরু করলেন । উনি নিজের শরীরের কথাও 
চিন্তা করবেন না ? যদি অসুস্থ হয়ে পড়েন ! নিবেদিতার আর হাঁটতে ইচ্ছেই করছে না । 

খানিক বাদে একটি কিশোর ছুটতে ছুটতে এসে বলল, আপনাকে এক সাধু অপেক্ষা করতে 
বলেছেন । আপনি একটু দাঁড়ান । 

সেই কিশোরের ভাষা বুঝতে না পারলেও বক্তব্য বোঝা গেল, অন্য যাত্রীদের পাশ কাটিয়ে 
নিবেদিতা এক জায়গায দাঁড়ালেন । কোন সাধু তাঁকে অপেক্ষা করতে বলেছেন? 

এই শীতের মধ্যেও বিবেকানন্দ কোনও উষ্ণ বস্ত্র পরেননি, গায়ে ভিজে কাপড় জড়ানো । উৎফুল্ল 
মুখে হন হন করে এগিযে এসে বললেন, এই দ্যাখো, মার্গট, স্নান করে আমার কোনও ক্ষতি হয়নি । 
বরং বেশ চাঙ্গা বোধ করছি । এখন এক ছিলিম তামাক পেলে বেশ হত । 

নিবেদিতা বললেন, আপনি এক্ষুনি ভিজে কাপড ছাড়ন । 

বিবেকানন্দ বললেন, ওসব পবে হবে । কালকের চড়াই পথ বেশ খারাপ ছিল । শুধু রুক্ষ পাথর, 
মাঝে মাঝে খুব ধারালো । তোমার পায়ের অবস্থা কী, দেখি ! 

নিবেদিতা সঙ্কচিতভাবে বললেন, আমার পা ঠিক আছে । 

বিবেকানন্দ বললেন, তোমার পায়ের পাতা দুটো দেখাও 

নিবেদিতা বললেন, কিছু হয়নি, আমার কোনও অসুবিধে হচ্ছে না । 

বিবেকানন্দ বললেন, তুমি দেখাবে, না আমি জোর করে দেখব ? 

অগত্যা নিবেদিতাকে বসে পড়ে পায়ের পাতা দেখাতেই হল । তা ক্ষত-বিক্ষত এবং রক্তাক্ত । 

বিবেকানন্দ বললেন, আমি ঠিক অনুমান করেছিলাম ৷ সেই হাঁটি হাঁটি পা পা বয়েস থেকে 
তোমাদের জুতো পরার অভ্যেস । আমি কি তোমাকে পাথরের ওপর খালি পায়ে হাঁটতে বলেছি ? 
তুমি জেদ কবে জুতো পরোনি । আমরা সন্ন্যাসী, তুমি তো সন্ন্যাসিনী নও, তোমার শারীরিক নিগ্রহের 
প্রয়োজন নেই । আমি শহীদুল্লাকে বলেছি, সে তোমার জন্য ঘোড়া কিংবা ডুলির ব্যবস্থা করবে । 

নিবেদিতা বললেন, না, না, আমার সেসব কিছু লাগবে না । আমি পায়ে হেঁটেই যেতে পারব ! 

বিবেকানন্দ বললেন, তোমার পায়ের ওই সাংঘাতিক অবস্থা, এর পর তুমি যদি অসুস্থ হয়ে পড় ? 
না, তোমার আর হেঁটে যাওয়া চলবে না । কেউ কেউ তো ঘোড়ায় বা ডুলিতেও যাচ্ছে । 

এক দৃষ্টিতে বিবেকানন্দর মুখের দিকে চেয়ে থেকে নিবেদিতা বললেন, আপনি আমার অনুরোধ 
শুনবেন না, তবু আপনার নির্দেশ মানতে হবে আমাকে ? 

বিবেকানন্দ বললেন, হ্যা, এ দেশ সম্পর্কে তোমার যে এখনও অনেক কিছু জানতে বাকি আছে । 
' নিবেদিতা বললেন, আমি ডুলিতে চড়ব না । ঘোড়া নিতে রাজি আছি, যদি আপনি এক্ষুনি ভিজে 
কাপড় ছেড়ে গায়ে একটা কম্বল অন্তত জড়িয়ে নেন । 

সারা দিন নিবেদিতা ঘোড়ায় চড়েই গেলেন । দুপায়ে ব্যান্ডেজ বেঁধে নিয়েছেন, জুতোও পরতে 
হয়েছে । এ বার যেতে হবে পঞ্চতরণীর দিকে, কখনও চড়াই, কখনও উতরাই, রাস্তা বেশ সরু । 
দিনের বেলা ঠাণ্ডা অনেক কমে আসে । রাস্তার ধারে ধারে অনেক ফুল ফুটে আছে। বেশ কিছু ফুল 
নিবেদিতার চেনা লাগে, ইওরোপেও এইসব ফুল দেখা যায়, মাইকেলমাস ডেইজি, আযানিমোন, 
ফরগেট মি নট, কলাম্বাইন, লিলি অফ দা ফিলড আর অজস্র বন্য গোলাপ । এই ফুলগুলোর স্থানীয় 


৩৩৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নাম জানতে ইচ্ছে করে, কিন্তু কারুকে তো জিজ্ঞেস করার উপায় নেই, কেউ তাঁর ভাষা বোঝে না। 
বিবেকানন্দ আবার ভিডে মিশে গেছেন । 

কোনও যাত্রী অসুস্থ হয়ে বসে পড়ছে কিনা তা দেখার জন্য ছড়িদার শহীদুল্লাও একটা ঘোড়ায় 
করে ঘুরছে । এক সময় সে নিবেদিতার পাশাপাশি চলতে লাগল । নিবেদিতা তাকে পেয়ে খুশিই 
হলেন, তবু এর সঙ্গে দুটো কথা বলা যাবে । 

নিবেদিতা জিজ্ঞেস করলেন, আপনি কি প্রতি বছরই এই তীর্থযাত্রীদের সঙ্গে ওপরে যান? 

শহীদুল্লা বলল, গত চার বছর ধরে যাচ্ছি । আমি নিজে ইচ্ছে করেই সরকারের কাছ থেকে এই 
দায়িত্ব চেয়ে নিয়েছি । 

নিবেদিতা বললেন, পথ বেশ বিপদসঙ্কুল । মাঝে মাঝে তীর্ঘযাত্রীদের মধ্যে কেউ কেউ প্রাণও 
হারায় নিশ্চয়ই ? 

শহীদুল্লা বলল, হ্যা, অনেক বুড়ো-বুড়িও তো আসে । প্রতি বছরই বেশ কয়েকজন আর ফেরে 
না। দু বছর আগে একসঙ্গে বারোজন একটা ধসে পড়ে মারা যায় । বিপদ তো আছেই । 

নিবেদিতা বলল, হিন্দুরা এখানে আসে পুণ্য সঞ্চয়ের আশায় । তারা বিশ্বাস করে, এখানে মৃত্যু 
হলেও তারা স্বর্গে যাবে । মিস্টার শহীদুল্লা, আপনি বিপদের ঝুঁকি নিয়েও এখানে আসেন কেন? 

শহীদুল্লা একটু হেসে বলল, আমি নিষ্ঠাবান মুসলমান । হিন্দুদের মতন দেব-দেবী মানি না। 
দেব-দেবীর ব্যাপারটাই বুঝি না। তবু এই পথে আসতে ভাল লাগে । এমনকী জানেন, প্রতিবার 
ফিরে যাবার পর মনে হয়, হিন্দুদের মতন আমিও কিছু পুণ্য অর্জন করলাম । 

নিবেদিতা বললেন, আপনার ওপর সবাই খুব ভরসা করে | দু-দিন ধরে দেখছি তো, যে কোনও 
খুঁটিনাটি ব্যাপারে যাত্রীরা আপনার কাছে দৌড়ে আসে । 

শহীদুল্লা বলল, কত দুর-দুরাস্ত থেকে মানুষ আসে । এখানে তো আপনজন কেউ নেই। 
পথঘাটও চেনে না । আমি এখানে জন্মেছি, সব চিনি, প্রত্যেকটি পথের বাঁক পর্যন্ত জানি । এইসব 
যাত্রীরা আমাদের অতিথি, মানুষের কিছু সেবা করতে পারলে মনটা ভাল হয়ে যায় । 

নিবেদিতা বললেন, আপনি খুব উত্তম ব্যক্তি । 

একটুক্ষণ চুপ করে থাকার পর শহীদুল্লা ইতস্তত করে বলল, মিস নোবল, আপনাকে একটা কথা 
জিজ্ঞেস করব ? আপনার মতন কারুকে আগে এপথে দেখিনি । আপনি এত কষ্ট করতে এসেছেন 
কেন ! 

নিবেদিতা জিজ্ঞেস করলেন, কোনও শ্বেতাঙ্গ আগে আসেনি এই পাহাড় শিখরে ? 

শহীদুল্লা বলল, হ্যা এসেছে । সাহেবলোকরা অভিযান-প্রিয় হয়, পাহাড় জয় করতে ভালবাসে । 
সে রকম কয়েকজন এসেছে । গত বছরই দুজন ফরাসি সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল । 
তারা ইংরিজিও জানে কিছুটা, আমার সঙ্গে কথা হয়েছিল । তারা বলল, এখানকার সৌন্দর্য দর্শনের 
জন্যই তাদের আগমন । ফটোগ্রাফিতেও তাদের শখ আছে। অমরনাথ গুহায় বরফের লিঙ্গটি 
সম্পর্কে তারা কোনও আগ্রহ প্রকাশ করেনি । ফুলের ছবি তুলেছে, পাহাড়ের ছবি তুলেছে । এরকম 
কেউ কেউ আসে । কিন্তু আপনার মতন সঙ্গীবিহীন কোনও মেমসাহেবকে কখনও এখানে আসতে 
দেখিনি । 

নিবেদিতা বললেন, আমি একা আসিনি । 

শহীদুল্লা বলল, বলতে চাইছি, আপনার নিজের জাতের কেউ সঙ্গে নেই। আপনি এক হিন্দু 
সন্ন্যাসীর সঙ্গে এসেছেন, হিন্দুরা এক টুকরো পাথর কিংবা মাটি দিয়ে গড়া মুর্তিকেও দেবতাজ্ঞান 
করে । তারা বিশ্বাস করে, তাই হয়তো সত্যি সত্যি দেখে । বাল্যকাল থেকেই পারিবারিক শিক্ষা ও 
সংস্কার অনুযায়ী তাদের এই বিশ্বাস জন্মায় । আপনি খ্রিস্টান হয়েও কি তা বিশ্বাস করতে পারবেন ? 
তাকি সম্ভব ? আপনি অমরনাথে কি শিব দর্শন করতে চলেছেন ? 

নিবেদিতা বললেন, স্বামী বিবেকানন্দকে আমি গুরু মেনেছি। তাঁর প্রদর্শিত পথেই আমি চলতে 
চাই। বেদান্তের দর্শনে আমি আকৃষ্ট হয়েছি । তবে, আপনি ঠিকই বলেছেন, শিলাখণ্ড কিংবা মাটির 


৩৩৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মুর্তি দেখে কী করে দৈবদর্শন হয়, তা এখনও আমি স্পষ্ট বুঝি না। সে অনুভূতি আমার এখনও 
আসেনি । কিন্তু আমার গুক নিশ্চিত আমাকে অনুপ্রাণিত করবেন, তিনি আমার চক্ষু খুলে দেবেন । 

শহীদুল্লা বলল, হিন্দুত্বে বিশ্বাসী না হলে এইসব দেব-দেবীর কোনও মূল্য নেই। আপনার গুরু 
কি আপনাকে হিন্দুত্বে দীক্ষা দেবেন ? আমি যতদূর জানি, কোনও বিধর্মীর পক্ষেই হিন্দু হওয়া সম্ভব 
নয়। হিন্দু ধর্ম ছেড়ে মানুষ বেরিয়ে যেতে পারে, কিন্তু নতুন কেউ হিন্দু ধর্মে প্রবেশ করতে পারবে 
না, ওদের এই এক অদ্ভুত নিয়ম । 

নিবেদিতা বললেন, আমার গুরু বলেছেন, জীব মাত্রই শিব, জীব সেবা মানেই শিব সেবা । আমি 
সেই পথটাই গ্রহণ করতে চাই । আর কোনও ধর্মে আমার প্রয়োজন নেই। 

শহীদুল্লা বলল, জানি না, কোনও মানুষের পক্ষে নিজের ধর্মীয় সংস্কার ত্যাগ করা সম্ভব কিনা। 
আর বেশি দেরি নেই, এবার আমাদের থামতে হবে রাত্রির জন্য । মিস নোবল, এর পরের অংশটুকুই 
কিন্তু সবচেয়ে কষ্টকর । আপনাকে ঘোড়াও ছাড়তে হবে । 

সন্ধেব আগেই স্থাপিত হয়ে গেল একটি তাঁবু নগরী । এখানকার পাহাড়ে গাছপালা নেই, কিন্তু 
আগুন জ্বালার জন্য কাঠ দরকার । মালবাহক ও ভুত্যরা অনেক খুঁজে খুঁজে জুনিপার গাছের ডাল 
কেটে আনল । নিবেদিতার তাঁবুর সামনেও তৈরি হল একটি অগ্নিকুণ্ড । সারা দিন স্বামীজির সঙ্গে 
দেখা হয়নি । আজ আর নিবেদিতা বৃথা প্রতীক্ষায়,বসে থাকতে চান না, তিনি স্বামীজিকে খুঁজে বার 
কবে জিজ্ঞেস করবেন, কেন তিনি এত দূরে দূরে থাকছেন ? দিনের বেলাতেও কেন স্বামীজির সঙ্গ 
থেকে তাঁকে বঞ্চিতা হতে হবে ? 

নিবেদিতা খুঁজতে বেরুলেন । এখানে উপত্যকাটি সুপরিসর নয় বলে তীবুগুলি ঘেঁষার্থেষি করে 
আছে, চতুদিকে গিসগিস করছে মানুষ, এর মধ্য থেকে কারুকে শনাক্ত করা দুষ্কর । নিবেদিতা তবু 
ঘুরতে লাগলেন । শত শত অগ্নিকুণ্ড থেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে বাতাস । নানান ভাষায় 
চেঁচামেচি করছে মানুষ । 

ঘুরতে ঘুরতে নিবেদিতা এক জায়গায় দেখলেন, গোল হয়ে কয়েক শত গেরুয়াধারী বসে আছে, 
তাদের মাঝখানে ধুনির সামনে দাঁড়িয়ে এক জটাজুট সমন্বিত বৃদ্ধ সাধক একঘেয়ে সুরে বেদগান করে 
যাচ্ছেন । তাঁব, কাছাকাছি বসে আছেন বিবেকানন্দ | দূর থেকেই নিবেদিতা বুঝলেন, বিবেকানন্দকে 
বেশ ক্লান্ত দেখাচ্ছে । চোখের দৃষ্টি অবসন্ন । ওখানে তিনি বসে আছেন কেন ? তিনি স্বয়ং বেদজ্ঞ, 
যে সাধুটি গান গেয়ে শোনাচ্ছেন, তাঁর গলায় সুর নেই, এমন কিছু আহামরি ব্যাপার হচ্ছে না, এখন 
স্বামীজি একটু বিশ্রাম নিলেই তো পারতেন । তিনি এমন একটা ঝেষ্টনীর মধ্যে বসে আছেন যে 
নিবেদিতার পক্ষে লোকজন ডিঙিয়ে সেখানে পৌঁছোনো সম্ভব নয় । তিনি ডাকলেও স্বামীজি শুনতে 
পাবেন না। তবে কি স্বামীজি নিবেদিতাকে এড়াবার জন্য ইচ্ছে করে ওইখানে গিয়ে বসেছেন? 

একটা দীর্ঘনিশ্বাস সেখানকার বাতাসে রেখে ফিরে এলেন নিবেদিতা । 

আজও তিনি কিছুই খেলেন না। আজ ঘুমোবারও কোনও প্রশ্ন নেই। রাখি পূর্ণিমার রাত, 
জ্যোৎস্নালোকে রাত্রি দু প্রহরে আবার যাত্রা শুরু হবে, যাতে কাল প্রভাতেই অমরনাথ দর্শন করা 
যায় । 

এখানে ডান্ডি আর ঘোড়া রেখে দিয়ে আবার পদব্রজে যাত্রা প্রথমেই দু হাজার ফুট খাড়া চড়াই, 
সরু পাকদণ্ডি, এখানে অনেকে পা পিছলে পড়ে যায়, প্রায়ই দুর্ঘটনা ঘটে । নিবেদিতা আজ আগে 
' আগে বেরিয়ে প্রথম দিকে চলে এলেন, আজ স্বামীজিকে ধরবেনই, শেষ পথটুকু তাঁর সঙ্গে যাবেন । 
কিন্ত তিনি আজ সামনে নেই, নিবেদিতা যে একটু একটু করে পিছিয়ে আসবেন, তাও সম্ভব নয়, 
অপ্রশস্ত পথ বলে অন্য যাত্রীরা ঠেলে সামনে নিয়ে যায় । 

কয়েকবার চড়াই আর উতরাই-এর পর খানিকটা সমতল স্থান একেবারে বরফে ঢাকা । যাত্রীরা 
জয়ধ্বনি করে উঠল । এই তুষারবর্জ দেখেই বোঝা যায়, অমরনাথ গুহা অদূরেই । এই বরফ শেষ 
হবার পর আর বড় জোর এক মাইল । 

অন্য যাত্রীদের পথ ছেড়ে দিয়ে নিবেদিতা একটা পাথরের স্তুূপের পাশে দাঁড়িয়ে রইলেন । দলে 


৩৩৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দলে যাত্রীরা, কেউ লাফাচ্ছে, কেউ ছুটছে, নিবেদিতা তীন্ষ চোখে খুঁজতে লাগলেন স্বামীজিকে। 
হাজাব হাজাব মানুষ পার হয়ে গেল, কই স্বামীজিকে তো এখনও দেখা যাচ্ছে না। আশঙ্কায় বুক 
ধকধক করতে লাগল নিবেদিতাব ৷ শেষ পর্যন্ত কি অসুস্থ হয়ে পড়লেন ? আর হাঁটতে পারছেন না ? 
না, কেউ বুঝলেও সঠিক কিছু বলতে পারছে না। সবাই গুহায় যাবার জন্য ব্যস্ত, শহীদুল্লা অনেক 
আগেই সেখানে পৌছে গেছে । নিবেদিতা আবার ভাবলেন, তিনি খুঁজতে যাবেন কি না, কিন্ত 
যাত্রীদের ভিড ঠেলে বিপবীত দিকে যাওয়া প্রায় অসম্ভব, সবাই সামনের দিকে ঠেলছে। 

প্রা সমস্ত যাত্রী চলে যাবাব পর দেখা গেল বিবেকানন্দ আস্তে আস্তে আসছেন । চোখ-মুখ 
বিবর্ণ, পথশ্রম সহ্য কবতে পারছেনই না, হাঁপাচ্ছেন । নিবেদিতা দৌড়ে কাছে গিয়ে বললেন, আপনি 
বসুন | একটু বিশ্রাম নিন । 

বিবেকানন্দ দাঁড়িযে পড়ে দম নিলেন । তারপর ক্লান্ত কণ্ঠে বললেন, দেরি করা যাবে না, শুভ 
সময পেরিয়ে যাবে । আমি নদীতে স্নান করে আসছি । 

নদী মানে ববফ গলা জল । অসম্ভব ঠাণ্ডা । নিবেদিতা শিউরে উঠে বললেন, এতখানি হেঁটে 
এসেছেন, এখন স্নান কবা মোটেই উচিত নয় | তাতে হৃদরোগ হয়ে যেতে পারে | স্নানের দরকার 
নেই। 

বিবেকানন্দ বললেন, কত মানুষ স্নান করল দেখোনি? আমি স্নান করে শুদ্ধ হয়ে যাব ঠিক 
কবেছি। 

নিবেদিতা বিবেকানন্দব হাত ধরে কাতরভাবে বললেন, আমি মিনতি করছি, এখন স্নান বাদ দিন । 

বিবেকানন্দ তাঁব হাতেব ওপর নিবেদিতার নবনীত-কোমল হাতখানির দিকে কয়েক মুহুর্ত 
তাকালেন । তাবপব শুষ্ক স্বরে বললেন, আমাকে ধোরো না, মাট । তোমাকে ব্রহ্মচর্যে দীক্ষা 
দিয়েছি মনে নেই ? এরকম ভাবে আমাকে ছুঁয়ে আমার সঙ্কট বাড়িয়ো না। 
অনুরোধ জানানো অতি সাধারণ ব্যাপার । এ দেশে তা যে অশোভন, তা তিনি জানতেন না। তিনি 
অপরাধিনীর মতন মুখ নিচু করলেন । 

বিবেকানন্দ বললেন, তুমি এগোও আমি আসছি। 

নিবেদিতা ধীর পায়ে এগিয়ে গেলেন গুহার দিকে | গুহাটি বিশাল, তার মধ্যে একসঙ্গে বহু লোক 
ঢুকে পড়েছে, ঠেলাঠেলি চলছে, তুষার লিঙ্গটির সামনে কেউ কেউ আনন্দে পাগলের মতন হয়ে 
চিৎকার করছে, অনেকে মেঝেতে শুয়ে পড়ে মাথা ঠুকছে, সবাই যেন দৈবদর্শনে আপ্লুত | বহু কণ্ঠে 
হর হর ব্যোম ব্যোম রবে কানে যেন তালা লেগে যায় । 

নিবেদিতা এক পাশে দাঁড়িয়ে রইলেন । খানিক বাদে বিবেকানন্দ এলেন, পরনে শুধু একটা 
কৌপিন, খালি গা, মুখচোখ রক্তিমবর্ণ, ভাবোন্মাদের মতন ছুটে গেলেন তুষার লিঙ্গের কাছে, বারবার 
সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলেন ও উঠে দাঁড়িয়ে হাত জোড় করে রইলেন । 

তুষাব লিঙ্গটি দেখে নিবেদিতা খানিকটা নিরাশই হয়েছেন । মনে মনে আরও অলৌকিক কিছু 
কল্পনা কবেছিলেন, কিন্তু এ তো গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল জমে শক্ত বরফের একটা পিণ্ড 
হয়েছে, লম্বা ধরনের আকৃতি, বহু মন্দিরে যেরকম পাথরের শিবলিঙ্গের পূজা হয়, অনেকটা 
সেইরকম | প্রকৃতিব খেয়ালে নানা জায়গায় বরফের নানা আকার হয় । অনেক গুহার মধ্যে 
স্ট্যালাগমাইট জমে জমে অবিকল মানুষের তৈরি শিল্পকর্ম মনে হয়, কিন্তু তার মধ্যে তো অলৌকিক 
কিছু নেই। এই বরফের পিগুকে দেবতাজ্ঞানে পূজা করারই বা কী কারণ থাকতে পারে ! এরই জন্য 
এত কষ্ট সহ্য করে আসা ! নিবেদিতার মনে একটুও ভক্তিভাব জাগল না । 

তিনি দেখলেন, সেই তুষার লিঙ্গের সামনে দাঁড়িয়ে স্বামীজি যেন একটু একটু দুলছেন। মনে 
হল, এক্ষনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। দৌড়ে গিয়ে ওঁকে ধরা উচিত, কিন্ত । বিবেকানন্দ 
কোনওক্রমে নিজেকে সামলে নিয়ে টলতে টলতে বেরিয়ে গেলেন গুহা থেকে । বাইরে গিয়ে 


৩৪০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হাঁপাতে হাঁপাতে নিশ্বাস নিতে লাগলেন জোরে । 

নিবেদিতা পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনার কষ্ট হচ্ছে ? বুকে ব্যথা ? 

বিবেকানন্দ কথা বলতে পারলেন না, দুবার মাথা নাড়লেন । আরও কিছুক্ষণ দম নেবার পর 
বললেন, আব একটু হলে গুহার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যেতাম । 

নিবেদিতা বললেন, শহীদুল্লাকে ডাকব ? নিশ্চয়ই দলে কোনও চিকিৎসক আছে। 

বিবেকানন্দ এবার জোর দিয়ে বললেন, সে কষ্ট না ! ওঃ কী দেখলাম ! স্বয়ং মহাদেব আমাকে 
দেখা দিলেন ! কী জ্যোতির্ময় উত্তাসন ! জীবন সার্থক হল ! 

বাববার এই কথাই বলতে লাগলেন বিবেকানন্দ, নিবেদিতা চুপ করে রইলেন । 

আজ রাখি-বন্ধনের দিন, যাত্রীরা চেনা-অচেনা নির্বিশেষে পরস্পরকে রাখি পরাচ্ছে। অনেকে 
সকাল থেকে উপবাসে থেকে এখন খেতে বসে গেছেন যত্রতত্র । চতুর্দিকে আনন্দের কোলাহল । 
পর্বপরিচিত নাগা সাধুটি একটি বড় পাথরেব ওপর বসে ফলাহার করছেন, তিনি হাতছানি দিয়ে 
বিবেকানন্দকে কাছে ডাকলেন । তাঁর শিষ্যরা বিবেকানন্দর হাতেও অনেক খাবার তুলে দিলেন । 
তিনি তাঁর কিছুটা নিবেদিতাকে দিয়ে বললেন, তুমিও খাও ! 

নিবেদিতা যে দিনেব পব দিন না খেয়ে রয়েছেন, তা বিবেকানন্দ জানেন না। তাঁর প্রতিজ্ঞ পূর্ণ 
হল । স্বামীজি নিজে তাঁকে খেতে বলেছেন বলেই তিনি এখন আহার্য মুখে দিলেন । 

ফেরাব পথে কষ্ট কম ৷ হতিয়ার তালাও-এব সংক্ষিপ্ত পথ দিয়ে তাঁরা পহলগাঁও-এ পৌছে 
গেলেন পবদিন দৃপুবেব মধ্যেই । পূর্ব-প্রত্যাগত যাত্রীদের মুখে মেমসাহেব ও বাঙালি সাধুর 
নিবাপান্তাব খবর আগেই পেয়ে গিযেছিলেন জো ম্যাকলাউড আর ওলি বুল । তাঁরা অভ্যর্থনার জন্য 
দাঁড়িযে ছিলেন লিদার নদীব ধারে, দুই শ্রান্ত পর্বত-পথিককে তাঁরা সাদরে নিয়ে গেলেন তাঁবুতে । 

গরম গরম চাপাটি ও চা খেয়ে খানিকটা চাঙ্গা হবার পর বিবেকানন্দ পরম পরিতোষের সঙ্গে একটা 
চুকট ধবালেন । 

দুই আমেরিকান রমণী উদগ্রীব হযে আছেন গুঁদেব অভিজ্ঞতা শোনার জন্য । কিছুক্ষণ ধূমপান 
কবাব পব বিবেকানন্দ বলতে শুরু করলেন, আমি অপূর্ব আনন্দ উপভোগ করেছি। তুষাব লিঙ্গ যে 
সাক্ষাৎ শিব | 'সেই দেপদর্শনেব মধ্যে তিনি যেন আমাকে নিজের মধ্যে টেনে নিতে চাইছিলেন । 
তার পরই আমাকে ইচ্ছামৃত্যু বর দিলেন । গুহার মধ্যে পরিবেশটাও কী সুন্দর, কোনও বামুন পাণ্ডাব 
উপদ্রব নেই, কোনও ব্যবসা নেই, খারাপ কিছুই নেই, শুধু নিরবচ্ছিন্ন পূজার ভাব । আর কোনও 
তীর্ঘক্ষেত্রে আমি এত আনন্দ উপভোগ করিনি । 

বিবেকানন্দ বেশ কিছুক্ষণ নিজেব অভিজ্ঞতা বর্ণনা করার পর জো নিবেদিতাকে জিজ্ঞেস. কবলেন, 
মাগাঁবেট, তোমার কেমন লাগল ? এ বার তোমার কথা বলো ! 

নিবেদিতা খানিকটা সঙ্কচিতভাবে বললেন, সত্যি কথা বলব ? যে পথ দিয়ে আমরা গিয়েছি, তার 
দৃশ্য-সৌন্দর্য অপূর্ব । এত বড় বড় তুষারমণ্ডিত শৃঙ্গ তো জীবনে দেখিনি । কী মহিমময় রূপ । 
পথের ধারে ধারে ফুটে আছে কত রকম বাহারি ফুল । চমৎকার সব ছোট ছোট পার্বত্য নদী, নির্মল 
জলের হদ । এইসব দেখার জন্যই পথের সব কষ্ট সহ্য করাও সার্থক । জীবনের একটা বিশেষ 
অভিজ্ঞতা হল । কিন্তু, কিন্তু ওই গুহার মধ্যে তুষারের স্তম্ভটি দেখে আমার কোনও উদ্দীপন হয়নি, 
কোনও দৈবপ্রেরণা বোধ করিনি । প্রকৃতির খেয়াল ছাড়া ওই বরফের জমাট স্তম্তটির আর কী যে 
বিশেষত্ব, তা বুঝতে পাবলাম না । স্বামীজি তাঁর অভিজ্ঞতার কোনও অংশও আমাকে দেননি । 

বিবেকানন্দ বললেন, তোমার এখনও চক্ষু ফোটেনি, তাই তুমি দেখতে পাওনি । তোমার মন 
প্রস্তুত নয়, তাই তুমি কিছু উপলব্ধি করতে পারোনি । 

নিবেদিতা বললেন, আমি তা স্বীকার করছি। কিন্তু আপনি আমাকে উদ্বুদ্ধ করবেন, আমাকে 
শেখাবেন । গুহার মধ্যে আপনার যখন অধ্যাত্ম অনুভূতি হল, তখন আমাকেও যদি অনুপ্রাণিত 
করতেন ! আমি ওখানে গিয়ে হতাশ হয়েছি ! 

বিবেকানন্দ ধমকের সুরে বললেন, মাগারেট, তুমি ছেলেমানুষের মতন কথা বলছ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৪১ 


নিবেদিতা বকুনি সহ্য করতে পারেন না। পৃথিবীর যে একমাত্র মানুষটির কাছে তিনি নিজেকে 
নিবেদন করার জন্য উন্মুখ হয়ে আছেন, তাঁর কাছ থেকে কোনও কঠোর বাক্য শুনলে নিবেদিতার 
হৃদয় বিদীর্ণ হয়ে যায় । তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন । জো ম্যাকলাউড তাঁকে জড়িয়ে 
ধরলেও সে কান্না থামে না। জোর বুকে মুখ লুকিয়ে নিবেদিতা শিশুর মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে 
লাগলেন । 

জো বিবেকানন্দর দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত দিলেন, নিবেদিতাকে কিছু সাস্ত্বনার কথা 
শোনাবার জন্য । 

বিবেকানন্দ বললেন, ও এখন কিছু বুঝতে পারছে না। কিন্ত এই তীর্থযাত্রা নিষ্ফল হতে পারে 
না। পরে কখনও এর সুফল ও নিশ্চয়ই উপলব্ধি করবে । 


এ 
১৫1 
৮ ৪৬ 

বাল গঙ্গাধর তিলকের কারাদণ্ড উপলক্ষে খোদ লন্ডনেও আলোড়ন শুরু হয়েছিল । তিলক 
প্রকৃতই দোষী না নিদেষি ? র্যান্ড ও আয়ার্টের হত্যাকারীরা ধরা পড়েছে, তাদের ফাঁসিও হয়ে গেছে, 
ওই হত্যাকারীদেব সঙ্গে তিলক কোনও রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এমন কোনও তথ্য-প্রমাণ পাওয়া 
যায়নি ৷ বিনা প্রমাণে একজন বিশিষ্ট, শিক্ষিত নাগরিক ও জননেতাকে শাস্তি দেওয়া ব্রিটিশ রুল অব 
ল-এর বিরোধী । লন্ডনের বুদ্ধিজীবী সম্প্রদায় বিচার-ব্যবস্থার ব্যভিচার সম্পর্কে স্পর্শকাতর । 

প্লেগ উপলক্ষে বন্বে গভর্নমেন্ট সাধারণ মানুষের ওপর অহেতুক অত্যাচার ও উৎপীড়ন 
চালিয়েছে, নারীদের সন্ত্রম হরণ করেছে, তিলক তার সমালোচনা করেছেন নিজের পত্রিকায়, সেটা কি 
অপরাধ ? বিলিতি পত্রপত্রিকাগুলি সরকারের সমালোচনা করে না ? 

স্যার উইলিয়াম ওয়েডারবার্ন নামে একজন উদারপন্থী পালামেন্ট সদস্য এই নিয়ে পালামেন্টে প্রশ্ন 
উত্থাপন করলেন । জ্বলন্ত ভাষায় তিনি বিভিন্ন ঘটনার বর্ণনা করে বললেন, এই ধরনের অত্যাচার 
শুধু মানবতা-বিরোধী নয়, এর ফলে জগতের চক্ষে ইংরেজদের মযদাও কি কিছুটা হেয় হয়ে যাবে 
না? 

প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন এর উত্তরে জানালেন যে কলোনিগুলিতে অকারণ দমন-পীড়নের নীতি 
ইংরেজ সরকারের নেই । ভারতের মহারাষ্ট্রে যে এই ধরনের ঘটনা ঘটেছে, তার কোনও রিপোর্টও 
সরকার পায়নি । সত্যিই যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে মাননীয় সদস্য স্যার ওয়েডারবার্ন 
তথ্যপ্রমাণ পেশ করুন । সেগুলি বিবেচনা করে দেখার পর অবশ্যই বম্বে গভর্নমেন্টকে নির্দেশ 
পাঠানো হবে । 

ভারতের এই ঘটনাগুলির বিষয়ে ওয়েডারবার্ন-এর প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। ভারতের বহু 
সংবাদই লন্ডনে পৌছয় না, নেটিভদের পত্রপত্রিকাও স্বরাষ্ট্র দফতর ছাড়া অন্য কেউ দেখে না। 
ওয়েডারবার্ন এসব শুনেছেন গোখ্‌লে নামে ভারতীয় কংগ্রেসের এক নেতার কাছ থেকে । গোখ্‌লেই 
তাঁকে উত্তেজিত করেছেন । এখানকার কয়েকটি পত্রপত্রিকাতেও গোখ্‌লের উক্তি ছাপা হয়েছে । 

গোখ্‌লে কিছুদিন ধরে রয়েছেন লন্ডনে, তিনি নিজেও প্রত্যক্ষদর্শী নন। তাঁকে ওই সব ঘটনা 
সবিস্তারে লিখে জানিয়েছেন আর এক কংগ্রেস নেতা রানাডে । রানাডে একজন বিশিষ্ট ব্যক্তি, তাঁর 
বিবরণ অসত্য মনে করার কোনও কারণ থাকতে পারে না। ওয়েডারবার্ন যখন গোখলের কাছে 
প্রমাণ চাইলেন, তখন ওই চিঠিখানা দিলেই চুকে যেত, কিন্তু গোখ্‌লে অনেক বিবেচনা করে ওই 
চিঠির কথা প্রকাশ করলেন না। রানাডে কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পেশায় তিনি 


৩৪২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হাইকোর্টের জজ, এই ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িত হলে তিনি সরকারের কোপে পড়বেন । 

গোখ্‌লের মুখের কথাই যথেষ্ট নয়, পরবর্তী পালামেন্টের অধিবেশনে ওয়েডারবার্ন তাঁর 
অভিযোগের তথ্যপ্রমাণ দাখিল করতে না পারায় কিছুটা অপদস্থ হলেন, সে প্রসঙ্গ সেখানেই চাপা 
পড়ে গেল। এর পর গোখ্‌লে যখন স্বদেশে ফিরলেন, তখন জাহাজঘাটাতেই বন্বের পুলিশ 
কমিশনার এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বন্বে গভর্নমেন্টের বিরুদ্ধে 
রা রাস নানান সনি রা রা রর! এজন্য তাঁকে ক্ষমা 

হবে। 

গোখ্‌লে বললেন, বিলেতে আমি বন্ধে গভর্নমেন্টের বিরুদ্ধে যা বলেছি, তা আমি নিজে সত্য বলে 
জেনেছি বলেই বলেছি। কিন্তু তার প্রমাণ দিতে আমি অপারগ । সে জন্য যদি আমাকে ক্ষমা চাইতে 
হয়, আমি ক্ষমাপ্রার্থী । 

এই ক্ষমা প্রার্থনার কথা চতুদিকে রটে যাওয়ায় অনেকে ছি ছি করতে লাগল । গোখ্‌লে নিজে 
যে-সব ঘটনাকে সত্য বলে মনে করেছেন, তা প্রকাশ করার জন্য তিনি ক্ষমা চাইতে যাবেন কেন ? 
বিলেতে বসে তিনি প্রমাণ দাখিল করতে পারেননি, কিন্ত মহারাষ্ট্রে পৌঁছনোর পর সেই সব 
অত্যাচারের প্রমাণ তো সব দিকে জাজ্বল্যমান । অমরাবতীতে কংগ্রেসের অধিবেশনে গোখ্‌লে যখন 
বক্তৃতা দিতে উঠলেন, তখন বহুসংখ্যক প্রতিনিধি হিস হিস শব্দ করতে লাগল, অপমানিত হয়ে 
গোখ্‌লে মধ্যপথে বসে পড়লেন । 

এই অমরাবতী কংগ্রেসে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আমরা তিলককে নিরপরাধ 
মনে করি । প্রিভি কাউন্সিল পর্যন্ত তিলক দোষী সাব্যস্ত হওয়ার পরেও কংগ্রেসের এই অভিমত । 
মনোবল কংগ্রেস নেতাদের নেই । তিলকের জন্য তাঁরা অশ্রবর্ষণ করতে পারেন মাত্র । 

বিলেতের পালামেন্টে কোনও সুরাহা না হলেও বুদ্ধিজীবীদের ক্ষোভ মিটল না। তাঁদের মুখপাত্র 
হিসেবে ধধিকল্প পণ্ডিত ম্যাক্সমুলার স্বয়ং মহারানি ভিক্টোরিয়ার কাছে আবেদন জানালেন । তিনি 
লিখলেন, তিলকের কারাদণ্ড শুধু একজন ব্যক্তি বিশেষকে শাস্তি দেওয়া নয়, সমগ্র মানবজাতির 
পক্ষে গ্লানিকর 1 

মহারানি তাঁর ওই ভারতীয় প্রজাটিকে অবিলম্বে মুক্তি দেবার আদেশ জারি করলেন । 

সেই আদেশ বম্বে গভর্নমেন্টের কাছে পৌছবার পরও তারা একটা শর্ত প্রয়োগ করতে চাইল । 
তিলককে বলা হল, তিনি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে তাঁকে এক্ষুনি বাড়ি ফিরতে 
দেওয়া হবে । 

ক্ষমা চাইবেন তিলক ? কারাগারে বসেই তিনি গোখ্‌লের ক্ষমা প্রার্থনার কথা শুনে মমহিত 
হয়েছিলেন । যারা রাজনীতিচচ্ট করে, তাদের যখন তখন বিপদের সম্ভাবনা অনিবার্য । সে জন্য 
প্রস্তুত থাকতে হয় । যাবা জনসাধারণের সেবক, কোনও সঙ্কটের সময় তারা শোচনীয় ভীরুতা 
দেখালে সেই জনসাধারণের সামনে আর কোনও আদর্শ থাকে না। ইংরেজ সরকার ক্ষমা চাওয়ার 
প্রস্তাব দিয়ে ভারতীয় নেতাদের অপমানিত করতে চাইছে । তিলক সরাসরি সে প্রস্তাব অগ্রাহ্য 
করলেন । 
__ কিন্তু মহারানির নির্দেশ অমান্য করা যায় না। তিলকের মেয়াদ পূর্ণ হতে তখনও ছ' মাস বাকি, 
তাঁকে বিনা শর্তে ছেড়ে দেওয়া হল । সসম্মানে, মাথা উচু করে তিলক বেরিয়ে এলেন কারাগারের 
বাইরে । 

প্লেগ মামলায় তিলকের মুক্তির পর অন্যান্য কয়েদিদেরও একে একে ছেড়ে দেওয়া হতে লাগল | 
দু' মাস বাদে ছাড়া পেয়ে গেল ভরত সিংহ । 

কারাগারের লৌহদ্বার থেকে বেরিয়ে আসার সময় ভরত বেশ বিস্মিত হয়েছে। শুধু মুক্তিই 
পায়নি সে, তার সমস্ত জিনিসপত্র ফেরত দেওয়া হয়েছে তো বটেই, একটি নতুন কম্বল এবং বেশ 
কিছু অর্থও দেওয়া হয়েছে তাকে | জেলখানার বন্দিদের প্রতিদিন ঘানি ঘুরিয়ে তেল বার করার কাজ 


৩৪৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করতে হয়, সেই পরিশ্রমের বেতনও নির্দিষ্ট আছে। সেই বেতন হিসেবে ভরত পেয়েছে একশো 
কুড়ি টাকা | বিচিত্র এই সরকারের নীতি । এরা বিনা অপরাধে মানুষকে জেলে ভরে রাখে, আবার 
ছেড়ে দেবার সময় অযাচিতভাবে কিছু টাকাও হাতে তুলে দেয় । 

এই এক বছরের কিছু বেশি সময়ে ভরত একবারও চুল কাটেনি, মুখ মুগুন করেনি । তার মাথা 
ভর্তি চুলে জট বাঁধা, মুখখানি দাড়ি গোঁফে প্রায় ঢাকা । জেলখানার বাইরে তার জন্য কারুর অপেক্ষা 
করার প্রশ্নই ওঠে না, পুণা শহরের একজন মানুষকেও সে চেনে না, শহরটিও তার অজানা, সে একটা 
কাপড়ের পুটুলি বগলে নিয়ে অনির্দিষ্টভাবে হাঁটতে লাগল । মনে মনে সে ভাবছে, চুল-দাড়ি সব 
কেটে ফেলবে, না রাখবে ? তার ভবিষ্যৎ জীবনের ধারার ওপর সেটা নির্ভর করছে। যদি আগের 
মতন তীর্থে তীর্থে ভ্রাম্যমাণ হয়, তা হলে এগুলি রেখে দেওয়াই সুবিধাজনক | সাধু হও বা না হও, 
অঙ্গবস্ত্র গেরুয়া রঙে ছুপিয়ে নিলে আর বড় বড় চুল দাড়ি রাখলেই লোকে সাধু বলে ধরে নেয়, 
কিছুটা মান্য করে, যে-কোনও মন্দিরে আশ্রয় নিলে আহার জুটে যায় । এইভাবে ভ্রমণের একটা 
নেশা আছে । সংসারচিস্তা নেই, কোনও দায়িত্ববোধ নেই, শোক-তাপ ভোগ করতে হয় না। সারাটা 
জীবনই ঘুরতে ঘুরতে কাটিয়ে দেওয়া যায় । 

অথবা, সমাজের মধ্যেও ফিরে আসতে পারে ভরত । আপাতত তার অর্থসঙ্কট নেই, নিজের 
সঞ্চিত কিছু এখনও আছে, উপরস্ত জেলখানা থেকে আরও কিছু পেয়েছে, কোথাও ঘর ভাড়া নিয়ে 
বৎসরখানেকের মতন তার চলে যেতে পারে । এর মধ্যে কিছু উপার্জনের ব্যবস্থা করাও অসম্ভব 
নয়। কিন্ত কোথায় যাবে সে? তার ভাগ্যই যে বিড়ম্বিত। যেখানেই সে ভিত গাড়তে যায়, 
সেখানেই কিছু না-কিছু বিপদ ঘটে । তাকে যারা জড়িয়ে থাকে, তারাই বিপর্যস্ত হয় বেশি । ত্রিপুরা 
থেকে সে বিতাড়িত, বাংলাদেশে তার স্থান হল না, ওড়িশায় সে চরম আঘাত পেয়েছে । এই 
পুণাতেই সে থেকে যাবে ? এই অচেনা শহরে সে শুরু করতে পারে নতুন জীবন । 

চুলে শুধু জটই পড়েনি, উকুনও হয়েছে । জেলখানায় ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোতে 
চুলকোতে একটা একটা উকুন ধরে পুট পুট করে টিপে মারা ছিল সময় কাটাবার একটা উপায় । 
উকুনগুলি এখন দাড়ির মধ্যেও ঘুরে বেড়ায় । এক চৌরাস্তার মোড়ে একজন ক্ষৌরকারের সামনে 
দুটি লোককে উবু হয়ে বসে থাকতে দেখে ভরত মনস্থির করে ফেলল । আপাতত এই কেশরাজি 
সম্পূর্ণ নির্মূল না করে দিলে উকুন তাড়ানো যাবে না | ভরতও বসে পড়ল সেখানে । 

এক ঘণ্টা আগে পরে ভরতের চেহারা সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেল । ন্যাড়া মাথায় রোদ পিছলে 
যাচ্ছে, চকচকে গাল, শুধু গোঁফটি রেখে দিয়েছে, না হলে পুরুষত্ব বজায় থাকে না। শরীর বেশ 
হাল্কা বোধ হল এবং সাধু হয়ে ঘুরে বেড়াবার ইচ্ছেটাও চলে গেল । কারাগারে এই শরীর অনেক 
নিযাঁতিত হয়েছে, এখন কিছুদিন আরাম করা যাক । 

গণেশখিণ্ডের কাছে একটি মাঝারি ধরনের হোটেলে সে ঘর ভাড়া নিল । 

সেপ্টেম্বর মাস, বাতাসে তাপ নেই। আবহাওয়া অতি মনোরম বলে সাহেব-মেমরা এই শহরটি 
বেশ পছন্দ করে । সাহেবদের অনেক বাড়ি চোখে পড়ে, এখানে হোটেলের সংখ্যাও কম নয় । 
বিলিতি কেক-বিস্কুট-পাঁউিরুটির দোকান যত্রতত্র । কিছু কিছু ধনী পার্শিও এখানে অট্টালিকা নিমণি 
করেছে, বাদবাকি মহারান্ত্রীয় অধিবাসীরা অধিকাংশই বড় গরিব । দু'দিন ধরে পুণার পথে পথে ঘুরে 
ভরত ঠিক করল হোটেল ছেড়ে সে এখানেই একটা বাসা ভাড়া নেবে । বেশ কয়েকটি বাড়ির 
দরজায় সে টু-লেট লেখা বোর্ড ঝুলতে দেখেছে। 

সেই দিনই সন্ধেবেলা পুলিশের এক সেপাই এসে বলল, ভরতকে একবার কোতোয়ালিতে যেতে 
হবে। প্রত্যেক হোটেলের রেজিস্ট্রারে পুলিশ এসে নবাগতদের নামধাম পরীক্ষা করে। 
সাহেব-হত্যার জের এখনও চলছে, চতুর্দিকে গোয়েন্দারা ঘুরছে ষড়যন্ত্র আবিষ্কারের জন্য । 

কোতোয়ালিতে নিয়ে আসার পর ভরতকে জিজ্ঞেস করা হল, সে কোথা থেকে এসেছে এবং 
পুণায় কী উদ্দেশ্যে আগমন । 

মিথ্যে কথা বললে আরও জটিলতা বাড়তে পারে, তাই ভরত জানাল যে সে জেলখাটা কয়েদি, 


৩৪৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাকে ধরা হয়েছিল নাগপুরে, চাপেকর ভাইদের সঙ্গে তার কোনও রকম সম্পর্ক প্রমাণিত হয়নি, 
তাদের সে চেনেও না, সে মারাঠি ভাষা জানে না, তাকে ধরে রাখা হয়েছিল সন্দেহের বশে । সে 
সদ্য বেকসুর খালাস পেয়েছে । 

এখানে অবশ্য ভরতকে মারধর করা হল না। একজন দারোগা মোটামুটি ভদ্রভাবেই তাকে জেরা 
করতে লাগল । এক সময় সে জিজ্ঞেস করল, তুমি ইংরেজি-জানা যুবক, তুমি ছাড়া পাবার পর 
কর্মস্থলে ফিরে না গিয়ে পুণায় রয়ে গেলে কেন ? 

ভরত এবারও সত্য কথা বলল, আমার উপস্থিত কোনও জীবিকা নেই । পুণায় চাকরি খুঁজব ঠিক 
করেছি । 

দারোগাটি বলল, বেশ । তুমি যদি সরকারের বাধ্য প্রজা হয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে চাও, তাতে 
আমাদেব কোনও আপত্তি নেই । তবে তোমাকে প্রতি সপ্তাহে একদিন করে থানায় হাজিরা দিয়ে 
যেতে হবে । হোটেল কিংবা বাসা বদল করলে থানায় অবশ্য জানিয়ে যাবে, এর ব্যত্যয় ঘটলে 
তোমার কপালে আবার দুঃখ আছে । 

ভরত জিজ্ঞেস করল, আব আমি যদি পুণা ছেড়ে একেবারেই চলে যেতে চাই, তার অনুমতি পাব 
কী? 

দারোগাটি বলল, অবশ্যই পাবে। তা হলে তো আমাদের ঝগ্জাট চুকে যায় । এর পর তুমি 
যেখানে যাবে, সেখানকার পুলিশের দায়িত্ব তোমার ওপর নজর রাখার । আমার পরামর্শ যদি 
শোনো, মহারাষ্ট্র থেকে অনেক দূবে চলে যাওযাই তোমার পক্ষে মঙ্গল । এখানে আবার কোনও 
গোলযোগ হলে তোমার মতন লোকদেরই প্রথমে সন্দেহ করে ধরা হবে । দিল্লি যাও, লাখনউ যাও, 
কলকাতা যাও, সেখানে কেউ তোমাকে দাগি বলে চিনবে না। 

অতএব পুণাব পাট চুকে গেল । আর একটি প্রদেশও ভরতের পক্ষে অপয়া। তাহলে সে 
কোথায় যাবে ? ভরতের মনে পড়ল পাটনার কথা । সেই শহরটি তার ভাল লেগেছিল, সেখানে 
গিযে একবাব ভাগ্য পরীক্ষা কবলে কেমন হয ? 

একপ্রস্থ বিলাতি পোশাক কিনে ভরত ধুতি-কুতাঁ ছাড়ল । পুরনো জামা-কাপড়গুলো ফেলেই দিল 
সে। আগেকার কিছুই আর বাখবে না, পুলিশের নজর এড়াবার জন্য তাকে ভদ্দরলোক সাজতে 
হবে । ইংরিজিতে কথা বলাব জন্যই থানাব দাবোগাটি তাকে তাচ্ছিল্য প্রদর্শন করতে পারেনি । 

থার্ড ক্লাসের বদলে সেকেন্ড ক্লাসের টিকিট কেটে ভরত পশ্চিম ভারত ছেড়ে রওনা দিল পূর্ব 
ভারতের দিকে | ৃ্‌ 
ট্রেনের কামবার এক কোণে উপবিষ্ট একট যুবকের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হল প্রথম থেকেই । 
যুবকটির চেহারা অবশ্য কোনও বৈশিষ্ট্য নেই, রোগা-পাতলা, মধ্যমাকৃতি, মুখে অস্পষ্ট বসন্তের দাগ, 
টিলে-ঢালা প্যান্ট ও কোট পরা, মাথায় টুপি । কিন্তু তার ধরন-ধারণ বিচিত্র, সে একটার পব একটা 
সিগারেট টেনে যাচ্ছে, সঙ্গে দু'তিনখানি বই । একবার একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়ে আবার অন্য 
বই খুলছে, কখনও তার হাত থেকে পড়ে খচ্ছে দেশলাই, কখনও বই খসে পড়ছে, কেউ তার পাশে 
বসলে সে সন্কৃচিতভাবে সরে যাচ্ছে এক পাশে, কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে মাথা 
নেড়ে ইংরিজিতে শুধু বলছে, নো, নো। 

. ভরত বোঝার চেষ্টা করল, যুবকটির কোন জাত । ট্যাঁস ফিরিঙ্গি? একটা স্টেশনে দু' পয়সার 
চিনে বাদাম কেনার সময়ও সে বাদামওয়ালার সঙ্গে ইংরিজিতে কথা বলেছে । একবার সে বাথরুমে 
যাবার জন্য উঠে দাঁড়াতেই তার কোল থেকে বইগুলো পড়ে গেল মেঝেতে, সেগুলো তুলতে গিয়ে 
তার কোটের পকেট থেকে পড়ে গেল রুমাল । তারপর সে যখন ভরতের পাশ দিয়ে যাচ্ছে, ভরত 
দেখল, তার প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বেরিয়ে অনেকখানি ঝুলে আছে । ভরত বলল, 
মাইন্ড ইয়োর পার্শ । 

যুবকটি থমকে দাঁড়িয়ে, মানিব্যাগটা ভাল করে ঢুকিয়ে বলল, থ্যাঙ্কস ! 
কামরায় বেশি লোক নেই । বাইরের আকাশে শেষ বিকেলের আলো । ট্রেন চলেছে একটা 


৩৪৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জঙ্গলের পাশ দিয়ে । ভরত উঠে এসে জানলার পাশে বসল । তারপর যুবকটির রেখে যাওয়া 
বইগুলির দিকে তাকিয়ে সে চমকে উঠল । ওপরের বইটি বঞ্কিমচন্দ্রের 'কৃষ্ণকাস্তের উইল’ । ট্যাঁস 
ফিরিঙ্গিরাও এখন বাংলা উপন্যাস পড়ছে নাকি ? 

ভরত কতদিন বাংলা পড়েনি । কোনও বইই পড়েনি । বই দেখার পরই তার জেগে উঠল 
পাঠ-তৃষ্তা । ইচ্ছে হল প্রিয় লেখকের বইখানি নিয়ে একবার উল্টেপান্টে দেখতে, কিন্তু না জিজ্ঞেস 
করে নেওয়া উচিত নয় । যুবকটি ফিরে আসার পর ভরত বিনীতভাবে বলল, আমি আপনার এই 
বইটি কিছুক্ষণের জন্য দেখতে পারি? 

যুবকটি ভরতের কথা বুঝতে না পেরে বলল, হোয়াট ? 

এ আবার কী, বাংলা বই সঙ্গে রেখেছে, অথচ বাংলা বোঝে না ? ভরত এবার ইংরিজিতে বলল, 
মে আই বরো দিস বুক ফর সাম টাইম ? 

ভরতের ন্যাড়া মাথা দেখে বোধ হয় যুবকটির একটু খটকা লেগেছে, তাই কয়েক পলক তার দিকে 
তাকিয়ে থাকার পর বলল, ইয়েস, অফ কোর্স । 

তারপর সে ভরতকে জিজ্ঞেস করল, গোয়িং ফার ? 

ভরত বলল, আপ টু পাটনা । 

যুবকটি এবার হাত বাড়িয়ে দিয়ে বলল, আই আযম এ ঘোষ, কামিং ফ্রম বরোদা, গোয়িং টু 
দেওঘর | 

ভরত বলল, আমার নাম ভরতকুমার সিংহ । পুণা থেকে আসছি । আপনি বাঙালি, তা আগে 
বুঝতে পারিনি । ঘোষ পদবি তো বাঙালি ছাড়া হয় না। 

যুবকটি আবার বুঝতে না পেরে বলল, সে দ্যাট এগেইন । 

ভরত পুনরুক্তি করার পর সে বলল, ইয়েস, বেঙ্গলি বাই বার্থ । 

এবার সে ভরতের দিকে সিগারেটের প্যাকেটটি এগিয়ে দিল । 

ভরত এককালে চুরুট টানা অভ্যেস করেছিল, ছেড়েও দিয়েছে অনেক দিন । জেলখানায় বিড়ি 
জোগাড় করার জন্য অন্য কয়েদিদের কত কাণগুই না করতে দেখেছে সে । ভরতের আর নেশা নেই, 
তবু সে প্রত্যাখ্যান করল না, একটি সিগারেট নিল,। কৌতূহল দমন করতে না পেরে, সে জিজ্ঞেস 
করল, আপনি বাংলা বই পড়েন, আর বাংলা বুঝতে পারেন না ? 

যুবকটি দু’ দিকে মাথা নেড়ে বলল, নো। 

ভরত তবু বলল, বাংলা না বুঝলে বাংলা পড়েন কী করে ? বাংলা পড়েন, তাও বঙ্কিমচন্দ্রের বই, 
অথচ বাংলা বলেন না? | 

যুবকটি এবারেও ইংরিজিতে বলল, আমি বাংলা ভাষা পড়ে বুঝতে পারি, কিন্তু বলতে গেলে 
অনেক ভুল হয় । অশিক্ষিতের মতন ভুল-ভাষা বলার চেয়ে না বলাই ভাল । বাঙালিরা বড় দ্রুত 
কথা বলে, তাই তাদের মুখের ভাষা বুঝতে আমার অসুবিধে হয় । আমি বহুকাল দেশ ছাড়া । 

কথায় কথায় যুবকটির সঙ্গে ভরতের বেশ ভাব হয়ে গেল । তার পুরো নাম অরবিন্দ ঘোষ, 
বরোদায় বড় চাকরি করে । গাইকোয়াড়ের ব্যক্তিগত সচিব এবং একটি কলেজেও পড়ায় । দেওঘরে 
সে তার অসুস্থ মাতামহকে দেখতে যাচ্ছে । 

ভরত জিজ্ঞেস করল, আপনি কত বছর বরোদায় আছেন ? 

অরবিন্দ বলল, এই বছর সাতেক হল । 

ভরত বলল, এর মধ্যে বাংলা ভুলে গেলেন ? আমিও প্রায় সাত বছর বাংলার বাইরে আছি। 

অরবিন্দ হাসল । তাঁর জীবনকাহিনী অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে । 

জীবনে মাতৃন্সেহ কাকে বলে সে জানে না । প্রায় জ্ঞান হবার পর থেকেই সে দেখেছে যে তার 
মা পাগল । বাবা ছিলেন বিলেত-ফেরত বিখ্যাত ডাক্তার, খুলনার সিভিল সার্জন, আচার-ব্যবহারে 
পাক্কা সাহেব । সন্তানদের তিনি পুরোপুরি ইংরেজ তৈরি করতে চেয়েছিলেন । অরবিন্দর ছ' বছর 
বয়েসে তাকে তার দুই দাদার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় দার্জিলিং-এর লরেটো কনভেন্টে । সেখানে দু' 


৩৪৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বছর পড়াশুনো করার পর সমগ্র ঘোষ পরিবার চলে আসে লন্ডনে । সেখানেই জন্মায় অরবিন্দর আর 
একটি ভাই বারীন্দ্র । সেই শিশুটিকে নিয়ে বাবা-মা ফিরে এলেন দেশে, তিনটি সন্তান ইংল্যান্ডেই 
রয়ে গেল। অরবিন্দর তখন মাত্র সাত বছর বয়েস। তারপর টানা চোদ্দো বছর অরবিন্দ থেকে 
গেল ইংল্যান্ডে, মাঝখানে একবারও দেশে ফেরার সুযোগ ঘটেনি, প্রথম প্রথম বাবা টাকা পাঠাতেন, 
পরের দিকে তাও বন্ধ হয়ে যায় । বাবার সঙ্গে আর কখনও দেখাও হয়নি অরবিন্দর । বিলেতেই 
পরিচয় হয় বরোদার রাজা গাইকোয়াড়ের সঙ্গে । তিনি চাকরি দিয়ে এই দুর্ধর্ষ ছাত্রটিকে নিজের 
রাজ্যে নিয়ে আসেন । 

একেবারে বাচ্চা বয়েসে হাতেখড়ির সময় বাংলা অক্ষরজ্ঞান হয়েছিল, সেটাকে সে অতি কষ্টে 
স্মৃতিতে ধরে রেখেছে । বিলেতে প্রথম দিকে বেশ কয়েক বছর সে ছিল এক ইংরেজ পরিবারে, তখন 
থেকে আর বাংলায় কথা বলার সুযোগ হয়নি, বরোদাতেও বাঙালি কোথায় ? কথা বলার চর্চা নেই 
বলে বাংলা বলতে একেবারে ভুলে গেছে, কিন্তু বাংলা নই পড়া সে ছাড়েনি । 

এবারে ভরত মুগ্ধ হয়ে বলল, আশ্চর্য, খুবই আশ্চর্য । চোদ্দো বছর বিলেতে থেকেও আপনি 
বাংলা ভাষা ভোলেননি, অথচ দু'চার বছরের জন্য গিয়েও তো দেখি অনেকে ভুলে যায় । 

অরবিন্দ আবাব ইংরিজিতেই বলল, বঙ্ধিমবাবুর মতন উপন্যাস পৃথিবীতে ক'জন লিখেছেন ? 
বাংলা সাহিত্য আমাদের গর্বের বিষয় । 

ভরত জিজ্ঞেস করল, আপনি রবিবাবুর কবিতা পড়েছেন ? 

অববিন্দ বলল, নাম শুনেছি । এখনও পড়া হয়নি । এবার কলকাতায় গিয়ে গোটাকতক বাংলা 
বই কিনে আনতে হবে । আপনি পাটনায় কোন কার্ষের সঙ্গে জড়িত ? 

এবার ভরত আপন মনে হাসল । তার জীবনকাহিনীও কম বিচিত্র নয় । সেও মাতৃম্সেহ পায়নি, 
পিতৃপবিচয় দেবার উপায় নেই । নিজের জীবনটাকে নিজের সাধ্যে গড়ে তোলার কত চেষ্টা করেছে 
সে, বারবারই বার্থ হয়েছে । কিন্তু এসব কথা সদ্য পরিচিত একজনকে শোনাবার কোনও মানে হয় 
না। 

সে বলল, আপাতত কিছু নেই । (সেখানে আমি চলেছি জীবিকার সন্ধানে । 
আছে £ 

ভরত বলল, না, সে রকম কিছু না! তবে কোথাও তো যেতে হবে, এক সময় পাটনায় কিছুদিন 
ছিলাম । তাই সেখানে গিয়ে কিছু একটা জোটাবার চেষ্টা করব । | 

অরবিন্দ উৎসাহের সঙ্গে বলল, আপনি বরোদায় চলে আসুন ! সেখানে ইংরিজি-জানা লোকের 
চাকরির অভাব হয় না । মহারাজের সঙ্গে আমার পরিচয় আছে, তিনি আমার সুপারিশ অমান্য করেন 
না। আমারও সুবিধে হবে আপনার সঙ্গে বাংলা কথা বলার চর্চা করা যাবে । আপনি বরং আমার 
সঙ্গেই বরোদা চলুন, দেওঘরে আমার মামার বাড়িতে কয়েকদিন থেকেই আমি ফিরব । আপনিও 
দেওঘরে আমার মামার বাড়িতে থাকবেন । 

ভরত বলল, আমার যে পাটনা পর্যন্ত টিকিট । 

অরবিন্দ বলল, তাতে কী, টিকিট পরীক্ষককে বলে সেটা অনায়াসে জসিডি পর্যস্ত বাড়িয়ে নেওয়া 
যায় । খুব ভাল হবে, আমি উত্তমরূপে বাংলা শেখার জন্য একজন লোক খুঁজছিলাম । 

ভরত রাজি হয়ে গেলেও আরও কিছুক্ষণ গল্প করার পর সে মত বদলে ফেলল । এই যুবকটির 
সঙ্গে সঙ্গে তার মাতুলালয় পর্যন্ত যাওয়া তার মনঃপূত হল না। তা ছাড়া, সে যে একজন 
জেল-ফেরত দাগি, সে কথাটা জানালে এর কী রকম প্রতিক্রিয়া হবে কে জানে ! সেই পরিচয়টা 
এখনই জানানো উচিত কি না, সে সম্পর্কেও মনস্থির করতে পারল না ভরত । আবার সে কথা 
সম্পূর্ণ গোপন করে যাওয়াও ন্যায়সঙ্গত নয় । 

ভরত এক সময় বলল, আপনার প্রস্তাব খুবই আকর্ষণীয়, তবে পাটনায় আমার কিছু ব্যক্তিগত 
কাজ আছে । আমি পরে কোনও সময় বরোদায় গিয়ে আপনার সঙ্গে দেখা করব । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৪৭ 


পাটনায় নেমে গেল ভরত । 

অরবিন্দ জসিডি পৌঁছল ভোরবেলা, একটা টাঙ্গা ভাড়া নিয়ে সে চলল দেওঘরের দিকে । সঙ্গে 
একটি সুটকেস, আর একটি কাগজের বাক্স ভর্তি সিগারেটের প্যাকেট । মাতুলালয়ে পৌছে সে স্নান 
সেরে নিয়ে পোশাক বদল করল । কোট-প্যান্টের বদলে আমেদাবাদ মিলের কর্কশ সুতোর মোটা 
ধুতি, গায়ে সেবকমই একটা মোটা কাপড়ের মেরজাই, টুপি খোলা মাথায় ইংরেজ কবিদের মতন ঘাড় 
ছাড়িয়ে যাওয়া লম্বা বাববি চুল । তাড়াতাড়ি একটা সিগারেট টেনে নিতে নিতে সে এ বাড়ির 
একজনকে জিজ্ঞেস করল, বাবীন কোথায় ? তাকে দেখছি না? 

লোকটি অবজ্ঞার সঙ্গে ঠোঁট উন্টে বলল, সে কি বাড়িতে থাকে ? ছুটে ছুটে বেরিয়ে যায় । গেছে 
বুঝি সেই বেশ্যাটার কাছে ! সে মাগিটা যে বারবাব আসে এখানে । 

অরবিন্দ একটুক্ষণেব জন্য অন্যমনস্ক হয়ে গেল । এই ছোট ভাইটিকে বহু বছর অরবিন্দ চোখেই 
দেখেনি । দেশে ফেরার পরও দেখা হয়েছে মাত্র দু'-একবার, তাও অল্প সময়ের জন্য । ভাল করে 
পরিচয়ই হয়নি, তবু তো রক্তের সম্পর্কে নিজের আপন ভাই ! বারীন এখন কৈশোর ছাড়িয়ে যৌবনে 
পদার্পণ করতে চলেছে, দেওঘরে এলেই তার নামে অনেক নালিশ শুনতে হয় । 

সিগারেটটা ফেলে দিয়ে অরবিন্দ তার দাদামশাইয়ের ঘরে ঢুকল । 

অরবিন্দর মাতামহ বাজনাবায়ণ বসু কিছুদিন যাবৎ পক্ষাঘাতে শয্যাশায়ী । চুল-দাড়ি কাশফুলের 
মতন সাদা । চেহারাটা ছোট্ট হয়ে গেছে, ডান দিকটা একেবারে অবশ, কোনওরকমে বাঁ হাতটা 
তুলতে পারেন । কিন্তু তাঁর চোখ-মুখ দেখলে কে বলবে, তিনি অসুস্থ ! সর্বদা হাস্যময়, এখনও যেন 
তিনি পরিপূর্ণ জীবনরস উপভোগ কবে যাচ্ছেন । 

নাতিকে দেখে তিনি (সাল্লাসে বললেন, কে রে, অরা নাকি, অরা ? তুই এসেছিস, আমি খবর 
পেয়ে গেছি। আয়, আয, আর একটু কাছে আয়, বোস একটু ছুঁয়ে দেখি । কত বড় বিদ্যাদিগগজ 
নাতি আমার । 

বৃদ্ধ তাঁর পুরনো স্নেহমাখা বাঁ হাতখানি তুলে দৌহিত্রের চিবুক ছুয়ে আদর করলেন । তারপর 
জিজ্ঞেস করলেন, তোব বয়েস কত হল রে অরা ? 

অরবিন্দ বলল, এই সাতাশ চলছে । 

রাজনারায়ণ চক্ষু বিস্ফারিত কবে বললেন, সাতাশ ? বলিস কী ? এখনও মেয়ের বাপেরা তোকে 
আস্ত রেখেছে ? একে তো বিদ্যের জাহাজ, তার ওপরে রাজ সরকারে চাকরি, এমন সুপাত্রের গলায় 
কেউ ফাঁস পরায়নি ? তুই যে মেম বিয়ে করে আসিসনি, এই আমার সাত পুরুষের ভাগ্যি । তা হলে 
তোর জন্যে পাত্রী দেখি ! তোর বেশ ধুমধাম করে বিয়ে হবে, অনেক দিন পর কবজি ডুবিয়ে মাংস 
খাব, আঁ, কী বল! 

অরবিন্দ বলল, এখনও আমার বিয়ে করার সময় হয়নি, দাদামশাই । 

রাজনারায়ণ সে কথা শুনতে না পারার ভান করে বললেন, আমাদের সমাজ থেকে তা হলে 
একটি উপযুক্ত পাত্রী ঠিক করে ফেলা যাক | বাঙালি মেয়েরা এখন অনেকে লেখাপড়া শিখছে, 
তোর অযোগ্য হবে না। তোর বাপের সঙ্গে তোর মায়ের কত ঘটা করে বিয়ে দিয়েছিলুম, আমাদের 
ব্রাহ্মসমাজে অত জাঁকজমকের বিয়ে আগে হয়নি । কত আশা ছিল, তোর বাপ ব্রা্মসমাজের 
একজন নেতা হবে । কিন্তু বিলেতে গিয়ে তার যে কী মতিভ্রম হল, ধর্মকর্ম সব গোল্লায় গেল । তুই 
যে এত বচ্ছর বিলেতে কাটিয়ে এলি, তুই তো সাহেব সাজিসনি । এই তো দিব্যি ধুতি পরেছিস 
বাপু। তবে, তোকে ভাল করে বাংলা শিখতে হবে 1! আমার সঙ্গে ইংরিজি বলছিস, তা বলে কি 
বউয়ের সঙ্গেও বলবি নাকি ? বাঙালি মেয়ের সঙ্গে ইংরিজি বাক্যে কি প্রণয় হয় ? তুই মাস্টার রেখে 
বাংলা শিখবি ? সুকুমার বলছিল, দীনেন্দ্রকুমার রায় নামে এক ছোকরা পত্রপত্রিকায় লেখেটেখে, তার 
বড় অভাব, সে কাজ খুঁজছে । তাকে বরোদায় নিয়ে যা না। খোরাকি আর কিছু মাস মাইনে দিবি 

বৃদ্ধ আপন মনে অনেক কথা বলে যেতে লাগলেন | অরবিন্দ শ্রোতা । রাজনারায়ণ শুধু নিছক 
ব্যক্তিগত বা পারিবারিক কথাই বলেন না, এই অশক্ত শরীরেও দেশ ও সমাজের কথা চিন্তা করেন। 


৩৪৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রসঙ্গত ব্রান্মসমাজের বর্তমান হাল, তিলকের মুক্তি, স্ত্রীশিক্ষা, দুর্ভিক্ষ এসবও এল । নরেন নামে 
ছেলেটি বিবেকানন্দ নাম নিয়ে বিদেশে দিগ্বিজয় করে এসেছে, সে দেওঘরে প্রায়ই আসে, এলেই 
দেখা করে যায একবার, এই তো কিছুদিন আগেই এসেছিল, বাবান্দায় নিজে রান্না করে খেল, যেমন 
তেজন্বী, তেমনি বিনীত ছেলেটি, অববিন্দ একবাব যাক না তার সঙ্গে আলাপ করতে । 

কথায কথায বাজনাবাযণ জিজ্ঞেস কবলেন, হ্যাঁ রে, অরা, কংগ্রেসের নেতারা তোকে ডাকেনি ? 
সেটা তো ইংবিজি বলিষে কইয়েদেবই আখড়া । তোর মতন একজন বিলেতফেরতাকে তারা দলে 
টেনে নিতে চাযনি ? 

অনবিন্দ ওষ্ঠ উল্টে বলল, এই কংগ্রেসের দ্বারা দেশেব কিঞ্চিৎ মাত্র উপকার হবে না। এরা 
সরকাবেব কাছে শুধু ভিক্ষে চায় ৷ 

বাজনাবাযণ বললেন, তুই কি বাজনীতি নিযে চিন্তা কবিস নাকি ? 

অববিন্দ উঠে দাঁড়িয়ে বললেন, অনেকক্ষণ কথা বলেছ, দাদামশাই । তুমি ক্লান্ত, এখন একটু 
ঘুমোও | 

বাইবে এসে সিগাবেট ধবিষে অরবিন্দ ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল । বারীন ফিবল 
প্রা দুপুবেব দিকে । শাসনেব সুবে নয, শান্ত ভাবে অববিন্দ জিজ্ঞেস কবল, কোথায় গিয়েছিলি ঘুম 
থেকে উঠেই গ 

দবজাব কাছে দাঁড়িযে নতমুখো বাবীন বলল, রাঙা মাব কাছে । আপনি যে আসবেন তা আমাকে 
কেউ বলেনি । 

অববিন্দ জিজ্ঞেস কপল, (তান আজ ইস্কুল নেই ? 

বানীন বলল, কী বব, রাঙা মা যে কিছুতেই না খাইযে ছাড়ল না । সেজদা, আমার এ বাড়িতে 
থাকতে হচ্ছে কবে না। মামাবা আমাকে মাবে । বুড়ো দাদু ছাড়া আর কেউ ভাল করে কথা বলে 
না। আমি বাঙা মা'র কাছে চলে যাব ? আপনি বলে দিলে হয় ! 

অববিন্দ কোনও উত্তন দিতে পাবল না। এই ছোট ভাইটিব ভাগ্য তার চেয়েও অনেক বেশি 
বিডশ্বিত। বাবান মাতুন্সেহ তো পায়নি বটেই, তাব বদলে পেয়েছে অত্যাচাব । মা তার কাছে 
বিভীমিক । আনেক চিকিৎসা কবেও পাগল বউকে সুস্থ কবা গেল না দেখে ডাক্তার কৃষ্ণধন ঘোষ 
তান স্ত্রী স্বর্ণলতা আব দুটি ছেলেমেযেকে দূরে সরিযে দিলেন । আত্মাভিমানবশত বউকে বাপেরবাড়ি 
পাঠালেন না । এই দেওঘবের কিছুটা দূবে বোহিণীতে একটি বাগানবাড়ি ভাড়া করে স্বর্ণলতার সঙ্গে 
বাবীন ও তার বোনকে বাখাব বাবস্থা কবলেন । উন্মাদিনী সেই দুটি ছোট ছোট ছেলেমেয়েকেই এক 
এক সময অসম্ভব মাবধব কবতেন, তাদেব কান্না দেখলে খল খল কবে হাসতেন | কেই তাঁকে বাধা 
দিতে সাহস কবত না। পাগলি মেমসাহেব বলে সবাই তাঁকে ভয করত, বাড়ির মধ্যে দৈবাৎ কেউ 
ঢুকে এলে স্র্ণলতা ছুবি নিযে তাকে তাডা করতেন । ছেলেমেযে দুটির লেখাপড়া শেখাবারও 
কোনও বাবস্থা হল না। 

কে ডি ঘোষ তখন কলকাতা একটি বক্ষিতা রাখলেন ও মদের বোতলকে নিত্যসঙ্গী করে 
নিলেন । অবশা খুলনায় গবিবদেব মধ্যে কিছু কিছু দানধ্যান করতেন বলে তাঁর বেশ জনপ্রিয়তাও 
ছিল । শিশু দুটি অনাদবে, অবহেলায় বর্ধিত হতে লাগল আগাছার মতন । তাদের পালাবারও উপায় 
ছিল না, দারোয়া নদাব বাঁক থেকে, মাঠের মধ্য থেকে সেই ভীত-সন্ত্রস্ত বালক-বালিকা দুটিকে চুলের 
মুঠি ধবে টেনে আনা হত । 

কে ডি ঘোষ মাঝে মাঝে আসতেন রোহিণীতে । ছেলেমেয়ে দুটির অবস্থা দেখে বুঝলেন, এদের 
ভবিষ্যৎ অন্ধকাব, ক্রমে অকালকুম্মাণ্ডে পরিণত হবে । তাঁর তিন ছেলে ছাত্র হিসেবে সুখ্যাতি অর্জন 
কবছে ইংল্যান্ডে, আব বাকি দুটি ছেলেমেয়ে লেখাপড়াই শিখছে না। ন্বর্ণলতার কাছ থেকে তিনি 
ছেলেমেয়ে দুটিকে কলকাতায় নিযে যেতে চাইলেন, ব্বর্ণলতা রাজি নন । কৃষ্ণধন মাঝে মাঝে এই 
প্রস্তাব দিয়ে লোক পাঠান, শেষ পর্যন্ত স্বর্ণলতা কিছু টাকার বিনিময়ে মেয়েটিকে দিয়ে দিলেন বটে, 
কিন্তু বারীনকে কিছুতেই ছাডবেন না । পাগল মায়ের কাছে বারীন আরও নিপীড়িত হতে লাগল । 


৩৪৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একদিন শীতকালে বারীন বাগানে খেলা করছে, তার পাগল মা বসে আছে অদূরে একটা 
বেঞ্চিতে, একটা গুণ্ডামতন লোক বাগানে ঢুকে এসে ব্র্ণলতাকে জিজ্ঞেস করল, মেমসাহেব, ফুল 
লেগা ? সে ঝপ করে এক কোঁচড় ফুল স্বর্ণলতার সামনে ছুড়ে দিয়েই বারীনের হাত ধরে টানতে 
টানতে দে দৌড় দে দৌড়। ত্র্ণলতা ভেতর থেকে একটা লম্বা ছোরা এনে গুণ্ডাটাকে তাড়া 
করলেন, আরও কিছু লোক ছুটে গেল, গুণ্ডাটা তবু বারীনকে ছ্যাঁচিড়াতে ছ্যাঁচড়াতে টেনে নিয়ে চলল, 
তার মুখ চেপে ধরে তুলে ফেলল ট্রেনে । 

সেই গুণ্ডাটি কলকাতায গোমেস লেনে বালক বারীনকে যখন এনে তুলল, তখন তার প্রায় 
অজ্ঞান অবস্থা । এক সময় তার শরীরে একটা নরম হাতের স্পর্শ অনুভব করল, এক তরুণী তাকে 
কোলে তুলে নিয়ে বলতে লাগল, আহারে বাছার না জানি কত কষ্ট হয়েছে, সোনা আমার, মানিক 
আমার-_ | এমন ন্নেহপূর্ণ স্বর বারীন কোনও রমণীর কাছ থেকে আগে শোনেনি, এমন আদর সে 
কখনও পায়নি । 

রক্ষিতা তরুণীটিকে কৃষ্ণধন কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায় না। কিন্তু বহু ভাগ্যে 
তিনি এমন একটি রমণীরত্ব পেয়েছিলেন । সেই দীঘাঙ্গিনীটি যেমন রূপসী, তেমনই তার গুণ, তার 
অন্তরটি দয়ামায়ায় পূর্ণ । আপ্রাণ চেষ্টায় সে কৃষ্ণধনের মদ্যপানের নেশা প্রায় ছাড়িয়ে এনেছিল, 
অসুখী ডাক্তারটির ছন্নছাড়া সংসারে একটা শ্রী আনার চেষ্টা করেছিল । স্বর্ণলতার ছেলেমেয়ে দুটিকে 
সে আপন সন্তানের মতন বুকে টেনে নিল । মেয়েটি কিছুটা বড়। সে মুখ গোঁজ করে থাকলেও 
বারীন জীবনে প্রথম ন্নেহ-মমতার স্পর্শ পেয়ে তাকে আঁকড়ে ধরল । তখন থেকে সেই তরুণীটি হল 
বারীনের রাঙা মা। 

কয়েকটি বছর এইভাবে বেশ চলছিল, হঠাৎ কৃষ্ণধনের মৃত্যুর পর সব আবার ওলটপালট হয়ে 
গেল। কৃষ্ণধন সুবিবেচকের মতন উইল করে গিয়েছিলেন, তার পাগল পত্নীর আজীবন 
ভরণপোষণের জন্য কিছু টাকা আলাদা করে রেখে বাকি সব কিছু লিখে দিয়েছেন তার দ্বিতীয় 
জীবনসঙ্গিনীর নামে, তার তত্বাবধানেই ছেলেমেয়ে দুটি মানুষ হবে । কিন্তু ব্রাহ্মসমাজের সুনীতির 
ধ্বজাধারীদের এটা পছন্দ হল না। কৃষ্ণধন শেষজীবনে ব্রাহ্মদের সঙ্গে কোনও সম্পর্ক না রাখলেও 
এক সময় তো ব্রাহ্মধর্মে দীক্ষা নিয়েছিলেন ৷ তাঁর ছেলেমেয়ে থাকবে এক রক্ষিতার কাছে? এক 
ব্রাহ্ম নেতা একদিন সেই রমণীর কাছে এসে অতি স্নেহময় কণ্ঠে বললেন, কৃষ্ণধনের উইলটা একবার 
দেখাও তো মা ! সরল বিশ্বাসে সেই রমণী উইলটি এনে দিলেন । সেটি সঙ্গে সঙ্গে পকেটে ভরে 
ব্রাহ্ম নেতাটি এবার রক্তচক্ষে ধমক দিয়ে বললেন, খবরদার, এর কথা আর উচ্চারণও করবে না। তা 
হলে আদালতে প্রমাণ করে ছাড়ব যে, এই উইল জাল, আর তুমি একটা বাজারের বেশ্যা মাগি ! 
বিষয়সম্পত্তিতে তোমার কোনও অধিকার নেই ! 

সর্ব বিষয়ে স্ত্রীর মতন হলেও যেহেতু কৃষ্ণধনের সঙ্গে তার বিবাহ হয়নি তাই সে রমণীকে সব 
কিছু থেকে বঞ্চিত করা হল । তাঁকে মোট পাঁচ হাজার টাকা দিয়ে কেড়ে নিয়ে যাওয়া হল 
ছেলেমেয়ে দুটোকে । ছেড়ে যাবার সময় বারীন ও তার রাঙা মা, দু' জনেরই কান্নার অস্ত নেই । 

সেই থেকে বারীন আছে দেওঘরের এ বাড়িতে, তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, কিন্ত 
পড়াশুনোয় তার মন নেই । এ বাড়িতে কেউ তার আদরযত্ব করে না । রাঙামা বারীনকে ভুলতে 
পারেননি, মাঝে মাঝেই তিনি দেওঘরে ছুটে আসেন বারীনকে শুধু একবার চোখে দেখার জন্য । 
কৃষ্ণধনের মৃত্যুর পর তিনি বিধবার বেশ ধারণ করেছেন, অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক নেই, 
আর বারীনই তাঁর সন্তান । এখানে এসে তিনি একটি ধর্মশালায় ওঠেন, যে-কয়েকটা দিন থাকেন, 
বারীন তাঁর কাছ-ছাড়া হয় না। রাঙা মা'র কাছে গিয়েই সে সত্যিকারের আনন্দে থাকে । কিন্ত 
বারীনকে সন্তান হিসেবে পাবার আইনসঙ্গত কোনও অধিকার নেই রাঙা মা'র । 

অরবিন্দ এই সব ঘটনার কিছু কিছু শুনেছে মাত্র, সব জানে না। রাঙা মাকে সে কখনও 
দেখেনি । শেষের দিকের কাহিনী শুনিয়ে বারীন ব্যগ্র কণ্ঠে বলল, সেজদা, আপনি একবার রাঙা 
মা'র সঙ্গে দেখা করতে যাবেন ? এই তো কাছেই ধর্মশালা । দেখবেন, তিনি মানুষ নন, দেবী । 


৩৫০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অরবিন্দ দুদিকে মাথা নেড়ে শুকনো গলায় বলল, না, আমি গিয়ে কী করব ? আমি তাঁর কথা 
বুঝব না, তিনিও আমার কথা বুঝবেন না । তা ছাড়া, তিনি তোর রাঙা মা হতে পারেন, আমার তো 
কেউ নন । আমি আমার পাগল মায়ের পাগল ছেলে ! 


৪৭ 


বাগবাজারে, গঙ্গার প্রায় সন্নিকটে বোসপাড়া লেনের ১৬ নম্বর বাড়িটি ভাড়া নিয়েছেন 
নিবেদিতা । পুরনো আমলের দোতলা বাড়ি, মোটা মোটা দেওয়াল, ঘরগুলির মেঝে লাল রঙের 
পালিশ করা । আলো-বাতাসের অভাব নেই, পাশেই এক টুকরো খালি জমি ও একটি পুকুর, জানলা 
দিয়ে দেখা যায় অবিরাম মানুষের আনাগোনা, এ পথ দিয়ে অনেকে গঙ্গান্নানে যায় । অপরাহ্ের পর 
পল্লীটি নির্জন হয়ে আসে, তখন অবশ্য শুরু হয় মশার গুনগুনানি । 

এ বাড়িতে নিবেদিতা একা থাকেন । প্রথম কয়েক দিন একটি পরিচারিকাও পাওয়া যায়নি । 
বিধর্মী, স্লেচ্ছর বাড়িতে কাজ করতে আসবে কে ? শ্বেতাঙ্গ রাজার জাতি সম্পর্কে ভারতীয় হিন্দুদের 
মনোভাবটি অতি বিচিত্র । যুগপৎ ভয় ও ঘৃণা তারা মনে মনে পোষণ করে । ইংরেজের সামনে 
পড়লে তারা ভয়ে কাঁপে, সামান্য চোখ রাঙানিতে তারা পায়ে ধরে কাকুতি-মিনতি করতেও দ্বিধা করে 
না, অথচ কোনও ইংরেজ খাতির করে ডাকলেও তার সঙ্গে খেতে বসবে না, তার ছোঁওয়া জল পান 
করবে না। অন্য কোনও ধর্মের মানুষের সঙ্গে হিন্দুদের পান-ভোজনে আপত্তি আছে তো বটেই, 
এমনকী উচ্চবর্ণের হিন্দুরা অন্য হিন্দুদেরও স্পর্শ ঘৃণা করে, এই ছুঁতমার্গের এঁতিহাসিক কারণটি 
নিবেদিতা এখনও বুঝতে পারেন না। এই ভারতেরই মুসলমানদের মধ্যে কিন্তু এরকম ছুঁৎমার্গ 
নেই। | 
অনেক চেষ্টায় এক বৃদ্ধাকে পাওয়া গেছে, সে প্রায় এক খুনখুনে বুড়ি, তার সাত কুলে কেউ 
নেই । অভাবের তাড়নায় সে এ বাড়িতে পরিচারিকার কাজ করতে রাজি হয়েছে বটে, কিন্তু দুটি শর্ত 
দিয়েছে । মেমসাহেব কখনও রান্নাঘরে ঢুকবেন না, এবং কোনওতক্রমেই তার উনুন ও জলের পাত্র 
স্পর্শ কবতে পারবেন না। নিবেদিতা তাতেই রাজি । প্রথম দিন নিবেদিতা তাকে জিজ্ঞেস 
করেছিলেন, তোমার নাম কী ? আমি তোমায় কী বলে ডাকব ? বৃদ্ধা বলেছিল, আমার নামের 
দরকারটা কী । আমি তোমার ঝি, সবাই ঝিকে ঝি বলেই ডাকে ! নিবেদিতার বেশ মজা লেগেছিল, 
ঝি শব্দটা যে দূহিতার অপতভ্রংশ তা তিনি এতদিনে জেনে গেছেন, অর্থাৎ এই পরিচারিকাটি বয়েসে 
তাঁর দ্বিগুণের বেশি হলেও সে হল তাঁর মেয়ে, আর তিনি হলেন ওই বৃদ্ধার মা ! 

বৃদ্ধাটির কাজে বেশ উৎসাহ আছে । সারা বাড়ি ঘরদোর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে, অন্য 
সময় পড়ে পড়ে ঘুমোয় । নিবেদিতা একা একা বসে লেখাপড়া করেন, কখনও বাইরের দৃশ্যের দিকে 
চেয়ে থাকেন। ভারতে এসে এই প্রথম তিনি একলা থাকছেন. তাও একেবারে দেশি লোকদের 
পাড়ার মধ্যে । স্বামীজি পাহাড় থেকে নেমে আসার পর জো ম্যাকলাউড আর ওলি বুল উত্তর 
ভারতে আরও বেড়াতে চেয়েছিলেন । ওঁদের সঙ্গে কয়েকদিন থাকার পর নিবেদিতার মন চঞ্চল হয়ে 
উঠেছিল, আর কোনও বিশেষ দ্রষ্টব্য স্থান বা প্রাকৃতিক সৌন্দর্যেও আকর্ষণ বোধ করেননি । স্বামীজি 
থাকবেন কলকাতায় আর তিনি থাকবেন অত দূরে ! দুই সঙ্গিনীকে ভ্রাম্যমাণা রেখে নিবেদিতা একাই 
চলে এসেছেন এখানে ৷ স্বামীজির সঙ্গে প্রতিদিন দেখা হয় না বটে, তবু তো তিনি এই শহরেই 
আছেন, তাতেই শাস্তি পাওয়া যায় । বেলুড়ে মঠ গড়ার কাজ জোরকদমে চলছে, স্বামীজি কখনও 
সেখানে পরিদর্শনে যান, কখনও এই বাগবাজারেই বলরাম বসুর বাড়িতে এসে থাকেন । মাঝে মাঝে 


৩৫১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চা খেতে চলে আসেন নিবেদিতার কাছে । 

বারান্দাতেই নিবেদিতা চা বানাবার একটা নিজস্ব ব্যবস্থা করেছেন । নিবেদিতা কাপে চা ছেঁকে 
যখন দুধ-চিনি মেশান, তখন ঝিটি একটু দূরে বসে অবাক চোখে তাকিয়ে থাকে । আগে কারুকে সে 
চা পান করতে দেখেনি । নিবেদিতা এক দিন অন্যমনস্কভাবে চায়ের কাপটি বাড়িয়ে দিয়ে বললেন, 
ঝি, এর মধ্যে আব একটু গবম জল ঢেলে দাও তো ! বৃদ্ধাটি আঁতকে উঠে দ্রুত সেখান থেকে চলে 
গেল | খনিক বাদেই সে ফিবে এল সম্পূর্ণ স্নান করে, ভিজে-কাপড়ে। শ্রেচ্ছরমণীর পাত্র ছুয়ে 
ফেললে তাকে স্নান করে পবিত্র হতে হবে না! 

বনু জায়গায় এবকম ব্যবহাব পেতে পেতে নিবেদিতার এখন আর রাগ কিংবা দুঃখও হয় না। 
একটা পাত্র শুধু একবার ছুলে কী করে মানুষের শরীর অপবিত্র হয় কিংবা ভেতরের পানীয় পানের 
অযোগ্য হযে যায়, এ তার কোনওদিন মাথায় ঢুকবে না । তিনি হেসে বললেন, ওগো মেয়ে, ভুল 
কবেছি, আব তোমায় ছুতে বলব না । 

তারপব তিনি এঁটো কাপ-ডিশ ধুতে শুরু করলে পরিচারিকাটি গজগজ করে কাছে এসে বলল, 
শোনো গো মা, এবার থেকে তোমার বাসনপত্র ধুয়ে দেব, কিন্তু আর কোনও সাহেব-মেম এলে 
তাদের ওসব কিন্তু আমি ছুঁতে পারব না । 

নিবেদিতার মনে হল, এটাই একটা বিরাট জয় । এই পরিচারিকাটি তাঁকে শেষ পর্যন্ত আপন বলে 
গ্রহণ কবেছে। 

অদূরেই আর একটি ভাড়া বাড়িতে থাকেন সারদামণি ৷ নিবেদিতা মাঝে মাঝেই সেখানে যান, 
এই রমণীটির সান্নিধ্যে তাঁর মন স্নিগ্ধ হয়ে যায় । সারদামণি সম্তানহীনা, তবু তাঁর শরীরে যেন মা-মা 
গন্ধ আছে। রামকৃষ্ণ পবমহংসের সব শিষ্যের চোখেই সারদামণি মাতৃবৎ । সাধারণ গ্রাম্য এই 
মহিলাটির প্রখর বুদ্ধি ও বিবেচনাশক্তি দেখে নিবেদিতা প্রায়ই বিস্মিত হয়ে যান । স্বামীজির কাছে 
তিনি শুনেছেন যে, স্বামীর জীবিতকালে সারদামণি থাকতেন প্রায় সকলের দৃষ্টির আড়ালে । তাঁর 
অস্তিত্বই টের পাওযা যেত না, এখন রামকৃষ্তের বড় বড় শিক্ষিত অনুগামীরাও তাঁর পরামর্শ নিয়ে 
থাকেন । গিরিশ ঘোষ এসে আছড়ে পড়েন তাঁর পায়ের কাছে । আরও বিস্ময়ের কথা, অনেক 
উচ্চবংশীয় মহিলারাও যে-সব সংস্কার কাটিয়ে উঠতে পারেননি, সারদামণি তা পেরেছেন । তাঁর 
ছোঁয়াছানির বাতিক নেই, তিনি নিবেদিতার সঙ্গে বসে আহার গ্রহণ করেছেন স্বচ্ছন্দে । মাঝে মাঝে 
আদব করে নিবেদিতার গায়ে হাত বুলিয়ে দেন । 

বলরাম বসুর বাড়িতেও নিবেদিতা যান মাঝে মাঝে । স্কুল খোলার ব্যাপারে সেখানে আলোচনা 
হয়। নিবেদিতা এ-দেশে এসেছেন মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারের উদ্দেশ্য নিয়ে, সে কাজ শুরু করা 
দরকার । মেয়েদের জন্য স্কুল-কলেজ ইতিমধ্যেই স্থাপিত হয়েছে বেশ কয়েকটি, নিবেদিতা আর 
নতুন কী করবেন ? স্বামীজি চান, এখানকার মেয়েদের শুধু বিলিতি ঢঙে শিক্ষা না দিয়ে তাদের 
প্রাচীন ভারতীয় নারীর আদর্শে গড়ে তোলা হোক । প্রাথমিক পযায়ে ছোট আকারেই একটা 
বিদ্যালয় স্থাপিত হবে | বলরাম বসুর বাড়িতে নিবেদিতা যখন তাঁর প্রস্তাবিত স্কুল সম্পর্কে বুঝিয়ে 
বলছিলেন কিছু বিশিষ্ট ব্যক্তিকে, কখন চুপি চুপি স্বামীজি যে পেছনে এসে বসেছেন, তিনি লক্ষই 
করেননি । সেদিন বেশ লঘু মেজাজে ছিলেন বিবেকানন্দ, পেছন থেকে কারুকে গুতো মারছেন, 
ফিসফিসিয়ে মসকরা করছেন । সবাই মুগ্ধ হয়ে নিবেদিতাকে দেখছে এবং তাঁর ইংরিজি বক্তৃতা 
শুনছে, কিন্তু কেউ কোনও সহযোগিতার প্রস্তাব দিচ্ছে না। মেয়েদের জন্য স্কুল খুলতে গেলে 
সবচেয়ে আগে প্রয়োজন তো কিছু ছাত্রী জোগাড় করা, কিন্তু বাগবাজারের মতন গোঁড়া হিন্দু পল্লীতে 
এক খ্রিস্টান মাস্টারনীর কাছে মেয়ে দেবে কে ? উপস্থিত ভদ্র ব্যক্তিরা মনে মনে নিবেদিতাকে 
সমর্থন করলেও পরিবারের আপত্তির কথা ভেবে ভয়ে মুখ খুলছেন না । 

বিবেকানন্দ একজনকে খোঁচা মেরে বললেন, ওরে ব্যাটা হরে, তুই মেয়ের বাপ হয়ে মুখ ঝুঁজে 
আছিস যে ! তোর মেয়েকে মানুষ করবি না ? ওই মাস্টারনী কি খালি ঘরে পড়াবে ! 

উক্ত ব্যক্তির নাম হরমোহন, সে তবু মুখ খোলে না। বিবেকানন্দ আর একজনকে বললেন, ও 


৩৫২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মশাই, আপনারও তো মেয়ে আছে, উঠন, উঠে দাঁড়িয়ে বলুন, আমি মেয়ে দেব ! 

কেউ মুখ ফুটে এই কথাটি উচ্চারণ করে না । বিবেকানন্দ তখন হরমোহনের কাঁধ খামচে ধরে 
বললেন, শালা, তোর আজ নিস্তার নেই । শুধু মুখেই বড় বড় কথা, আর কাজের সময় বউয়ের 
আঁচলে লুকোনো ! 

গলা চড়িয়ে তিনি বললেন, ওয়েল, মিস নোবল, দিস জেন্টলম্যান অফারস হিজ গার্ল টু ইউ ! 

নিবেদিতা প্রথমে চমকে উঠেছিলেন । স্বামীজি তাঁকে বলেছিলেন, তাঁর ইস্কুলের ব্যবস্থা নিজেকেই 
করতে হবে, স্বামীজি কিছু সাহায্য করতে পারবেন না। সেই জন্য নিবেদিতা এখানে বিবেকানন্দর 
উপস্থিতি আশাই করেননি, কিন্তু তাঁর রাজা তাঁকে ভোলেননি, শত কাজ ফেলে চলে এসেছেন 
এখানে ! নিবেদিতার বক্তা থেমে গেল, উঠে দাঁড়িয়ে বালিকার মতন খুশিতে হাততালি দিয়ে 
উঠলেন ৷ তাঁর ইচ্ছে কবল নাচতে ! সত্যি সত্যি নাচের ভঙ্গিতে দুলতে লাগলেন বিবেকানন্দর দিকে 
এক দৃষ্টিতে চেয়ে থেকে । 

নিবেদিতা এখন একা একাই কলকাতা শহরে ঘেরাফেরা করতে পারেন । বাগবাজারের লোক 
অবাক হয়ে চেয়ে দেখে, ছাতা মাথায় দিয়ে এক সুন্দরী মেমসাহেব হেঁটে যাচ্ছেন শ্যামবাজারের 
দিকে । সেখানে ঘোড়াগাড়ির আড্ডা । এখন ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন, গাড়োয়ানদের সঙ্গে 
দরদাম করতে অসুবিধে হয় না । কলকাতার বেশ কিছু সন্ত্ান্ত পরিবারের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে । 
এখানে যে এত ইংরিজি জানা শিক্ষিত মানুষজনও আছে, সে সম্পর্কে তাঁর ঠিক ধারণা ছিল না। 
বিলেতে থাকার সময় ভারতীয় নারীদের শোচনীয় অবস্থার কথাই বারবার পড়েছেন বিভিন্ন 
সংবাদপত্রে, কিন্তু এখানে যে সংস্কারমুক্ত, উচ্চমেধাসম্পন্ন কিছু কিছু রমণীও আছে, তার কোনও 
উল্লেখ ওইসব সংবাদপত্রে থাকে না। 

এখানকার সস্ত্রান্ত ও অভিজাত সমাজে স্পষ্ট দুটি ভাগ নিবেদিতার চোখে পড়ে । একটি হল 
ইঙ্গ-বঙ্গীয় সমাজ, তারা সরকারের উচ্চ-চাকুরে অথবা ব্যারিস্টার, ডাক্তার, জমিদার । তারা বিলিতি 
আদব-কায়দায় অভ্যস্ত, ইংরিজি ছাড়া কথাই বলে না, নিজের দেশের এতিহা সম্পর্কে সচেতন নয়, 
জানেই না কিছু, ইংরেজদের নেকনজরে থাকাটাই তারা পরমার্থ জ্ঞান করে । আর একটি শিক্ষিত 
সমাজও গড়ে উঠেছে, যারা শুধু স্কুল-কলেজের লেখাপড়া শিখেই ক্ষান্ত হয় না, আরও পড়াশুনো 
করে, নিজের দেশের গণ্ডির বাইরেও তাদের দৃষ্টি যায়, তাদের বিশ্ব-চেতনা গড়ে উঠেছে, আবার 
নিজের দেশে লুপ্ত গৌরব পুনরুদ্ধারের কথাও চিন্তা করে । এরা অধিকাংশই কোনও না কোনও 
ব্রাহ্ম সমাজভুত্ত । এই ব্রান্মদেব সঙ্গে আলাপ-আলোচনাতেই নিবেদিতা বেশি স্বস্তি বোধ করেন । 
বিবেকানন্দও ব্রাহ্মদেব সঙ্গে তাঁর এই মেলামেশা সমর্থন করেছেন, তিনি মাঝে মাঝেই বলেন, মেক 
ইনরোডস টু দা ব্রাহমজ, ব্রাহ্মদের মধ্যে ঢুকে পড়ো, তাদের তোমার দলে টানো । 

জোড়াসাঁকোর ঠাকুব পরিবারটিকে দেখেই নিবেদিতা সবচেয়ে বেশি মোহিত হয়েছেন । 
শাখা-প্রশাখায় ছড়িয়ে যাওয়া এক বিশাল গোষ্ঠী, বিত্তবান, উচ্চ রুচিসম্পন্ন এবং এই পরিবারের শুধু 
পুরুষরা নয়, অনেক নারীও যেমন রূপবতী তেমনি বিভিন্ন গুণের অধিকারিণী । এমন একটি পরিবার 
তিনি ইংল্যান্ডেও দেখেননি । ঠাকুরবংশের মেয়েদের সঙ্গে তিনি মিশে যেতে পারেন সহজে, তাঁর 
বিশেষ ভাব হয়েছে সরলার সঙ্গে । এই মেয়েটি যেমন বিদূষী, তেমনি তেজস্থিনী, এমন দেশাত্মবোধ 
তিনি আর কোনও বঙ্গনারীর মধ্যে দেখেননি । 

বিবেকানন্দর সঙ্গে সরলার আগেই যোগাযোগ হয়েছে চিঠিপত্রের মাধ্যমে । পশ্চিম জগতে 
বিবেকানন্দ ভারতাত্মার বাণী প্রচার করে সাড়া জাগিয়ে এসেছেন বলে সরলা তাঁর প্রতি আকৃষ্ট । 
বিবেকানন্দও সরলার ওজস্বিতা ও মুক্ত মনের পরিচয় পেয়ে ইচ্ছে প্রকাশ করেছেন যে, তার মতন 
রমণীর বিদেশে গিয়ে বক্তৃতা করা উচিত । 

সরলা ও নিবেদিতা পরস্পরের বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করেন । নিবেদিতা বিবেকানন্দের 
শিষ্যা এবং রামকৃষ্ণ সঙ্ঘের মানুষজনের সঙ্গেই তাঁর প্রধান যোগাযোগ, তাই সরলার মতন 
অনেকেরই প্রথম প্রথম মনে হয়েছিল যে, এই বিদেশিনী বুঝি খুবই ধর্মপ্রাণা এবং বৈদান্তিক আদর্শের 


৩৫৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কাছে আত্মসমর্পণ কবেছেন। কিন্তু কিছুদিন আলাপ পরিচয়ের পর সরলা বুঝতে পারল যে, 
নিবেদিতার উৎসাহ ও আগ্রহ আছে নানা দিকে, শিল্প ও চারুকলা, সাহিত্য, বিজ্ঞান, সামাজিক অবস্থা 
নিয়েও তিনি চিন্তা করেন । এবং তিনি ভারতে ইংরেজ শাসনের ঘোর বিরোধী । এই ব্যাপারে 
সরলার সঙ্গে তাঁর খুব মনের মিল হল । সরলা চাইছে, এ দেশের মানুষদের আত্মমযদাজ্ঞান ফিরিয়ে 
আনতে, যাতে ভীরুতা ও কাপুরুষতা কাটিয়ে এ দেশের মানুষ নিজেদের ইংরেজদের সমকক্ষ মনে 
করতে পারে, সে জন্য সে সঙ্ঘ স্থাপন করেছে । নিবেদিতাও তাই চান । 

কিছুদিন ঘোবাফেরা কবার পর নিবেদিতা বুঝতে পারলেন, বাঙালিদের মধ্যে অনেক দলাদলি । 
ঠাকুর পরিবারেব লোকজনদের সঙ্গে রামকৃষ্ণ সম্প্রদায়ের প্রায় কোনও যোগাযোগ নেই, বিবেকানন্দ 
আমেরিকায় গিয়ে যে বিপুল সাড়া জাগিয়ে এসেছেন তা নিয়ে একমাত্র সরলা ছাড়া এ পরিবারের 
আর কেউ উচ্চবাচ্য কবে না, বরং যেন একটা সুক্ষ্ম তাচ্ছিল্যের ভাব আছে। ব্রাহ্মদের মধ্যেও আবার 
তিনটি ভাগ । গোঁড়া হিন্দুরাও রামকৃষ্ণ-অনুগামীদের সুচক্ষে দেখে না। আবার একদল শিক্ষিত 
মানুষ ব্রাহ্ম এবং কালীসাধকদের মতন দুই সম্প্রদায় থেকেই সমদূরত্ব রক্ষা করে । অথচ পরাধীনতার 
শৃঙ্খল মোচনেব জন্য যখন দেশের মানুষকে সংগঠিত করার চিন্তা করা হচ্ছে, তখন দলাদলি ও 
বিভেদ ঘুচিষে একতা আনা তো সর্বপ্রথম কাজ | কংগ্রেসের প্ল্যাটফর্মে শুধু বক্তৃতা দিয়ে সে কাজ 
হবে না, সমাজের সর্বস্তরে এক্যবদ্ধ হওয়া দরকার | 

নিবেদিতা একদিন এই প্রসঙ্গ তুলতেই সরলা উৎসাহের সঙ্গে সমর্থন জানাল । 

নিবেদিতা বললেন, প্লেগ রোগের সংক্রমণেব সময় রামকৃষ্ণ সম্প্রদায় সেবার কাজে নেমেছিল, 
দিতেও রাজি আছেন ' কিন্তু টাকার অভাব হবে কেন, এ দেশে কি ধনী লোক নেই ? তাঁরা তো 
রামকৃষ্ণ সঙ্ঘকে সাহায্য করতে এগিয়ে এলেন না । অনারাও কিছু কিছু প্লেগ প্রতিরোধের কাজ 
করেছেন ঠিকই, কিন্তু সবাই মিলে একসঙ্গে সংগঠিত হলে কি কাজ আরও ব্যাপক ও সুষ্ঠু হত না ? 

সরলা বলল, সে কথাও মানি । আপনারাও দেশের মানুষের কল্যাণ চান, আমরাও সেই কাজে 
ব্রতী হতে চাই। আপনাদের সঙ্গে হাত মিলিয়ে দিতে আমাদের একটাই বাধা আছে। স্বামী 
বিবেকানন্দ এবং তাঁর সতীর্থরা রামকৃষ্ণ পরমহংসকে অবতার হিসেবে পূজা করেন। এটা আমরা 
মানি কী করে ? কোনও মানুষ তার নিজগুণে কিংবা সাধনায় অসাধারণ বা মহত্বের পযাঁয়ে উন্নীত 
হতে পারে, কিন্তু তাকে ঈশ্বরের অবতার হিসেবে গণ্য করার কী দরকার ! 

নিবেদিতা বিস্মিতভাবে সরলার দিকে চেয়ে রইলেন । 

সরলা আবার বলল, হিন্দুদের কি অবতারের অভাব আছে ? মাছও অবতার, কচ্ছপও অবতার, 
আরও অবতার চাই ? আমরা অবতারবাদ মানতে পারি না। কালীপুজো নিয়ে বাড়াবাড়ি, পাঁঠা বলি, 
রক্তারক্তি, বীভৎস ব্যাপার, এ তো বামাচারী তন্ত্র সাধনা ! স্বামী বিবেকানন্দ তো প্রায়ই বলেন, দরিদ্র 
নারায়ণের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম, আপনি ওঁকে বলুন না, এখন কিছুদিন রামকৃষ্ণকে অবতার 
হিসেবে পুজো কবা থেকে বিরত থাকতে, তা হলে আমরা সবাই মিলে একসঙ্গে দেশের সেবায় নিযুক্ত 
হই! 

সরলাব এই দাবির কথা শুনে স্বামীজি দপ করে জ্বলে উঠলেন । ঠাকুর পরিবারের মেয়েটির এত 
স্পর্ধা ! ওরা দেশের জন্য কী করেছে, শুধু মুখেই বড় বড় কথা ! আমরা গুরুর পূজা বন্ধ করলে 
তবেই ওরা হাত মেলাবেন ! দেশহিতৈষী মহাত্মারা সব কেমন মানুষ তা আমার জানতে বাকি নেই। 
বলি এত দেশের জন্য বুক ধড়ফড়, কলিজা ছেঁড়-ছেড়, প্রাণ যায়-যায়, কণ্ঠে ঘড়-ঘড়, আর একটি 
ঠাকুরেই সব বন্ধ করে দিলে ? এই সব লোক গ্লাস-কেসের ভেতরে ভাল, কাজের সময় যত ওরা 
পেছনে থাকে, ততই কল্যাণ ! 

উঠে দাঁড়িয়ে সিংহের মতন গজরাতে গজরাতে তিনি বলতে লাগলেন, জানি কালীপুজো সম্পর্কে 
ওদের আপত্তি, মহামায়ার আরাধনার মূল তত্ব ওরা কী বোঝে ? আমরা বিধবার বে দিই, আর 
পুতুলপুজো মানি না, এসব আর চলে না । আমেরিকায় দেখলাম তো, তারা চায় ফিলসফি, লার্নিং, 


৩৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ফাঁকা গপ্পি আর কেউ শোনে না। 

একটু থেমে নিবেদিতাব দিকে তীব্র চোখে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, মা্গট, তোমাকে 
দিয়ে মা কালীর ওপব আমি বক্তৃতা দেওয়াব ! এই কলকেতা শহরের মাথা মাথা লোকদের সামনে 
তুমি কালী সাধনার দর্শন তত্ব শোনাবে । 

নিবেদিতা চমকিত হযে বললেন, আমি ? আমি কতটুকু জানি ! 

বিবেকানন্দ বললেন, আমি তোমাকে শেখাব । তুমি আকর গ্রন্থগুলি পড়ে নেবে । তুমি পারবে ! 
'বজাদপি কঠোবানি মৃদুনি কুসুমাদপি'_এই হবে তোমার মূলমন্ত্র । 

সবলা শুধু নিবেদিতাকে মুখে বলেই ক্ষান্ত না হয়ে বিবেকানন্দকে চিঠি লিখেও সেই প্রস্তাব 
জানাল । বিবেকানন্দ পবিহাস-বিদ্রপপূর্ণ এক উত্তর দিলেন তাকে । 

নিবেদিতার মনে হল, অন্য কারুর মাধ্যমে কিংবা চিঠিপত্রে এ বিষয়ের কোনও সুরাহা হতে পারে 
না। মুখোমুখি আলোচনায কিছু ফল পাওয়া যেতে পারে । তিনি একদিন সরলাকে নিমন্ত্রণ করলেন 
নিজের বাড়িতে । সেদিন বিবেকানন্দ নিজেব হাতে রান্না করলেন, রান্নার শখ তাঁর কৈশোর বয়েস 
থেকেই, এখনও মাঝে মাঝে বান্না করতে ভালবাসেন । সেদিন আরও কয়েকজন অতিথি রয়েছে, 
খাওযাদাওয়া আর বঙ্গ বসিকতা চলল অনেকক্ষণ ধরে, গুরুতর বিষয়ে আলোচনার সুযোগ হল না । 

আহারান্তে নিবেদিতার সমক্ষে সরলা প্রসঙ্গটা উত্থাপন করতে যেতেই বিবেকানন্দ সেদিকে 
মনোযোগ না দিযে হুকুমের সুরে বললেন, মা্গট, আমার জন্য তামাক সেজে আনো তো! 

নিবেদিতা ভ্যাবাচ্যাকা খেযে গিয়ে স্বামীজিব মুখের দিকে তাকিয়ে বললেন, তামাক কী করে 
সাজতে হয, আমি তো জানি না। 

বিবেকানন্দ বললেন, একটা ক্ষেতে এক গুলি তামাক দিয়ে তার ওপর টিকে চাপিয়ে নারকোল 
ছোবা দিযে ধবাবে । আস্তে আস্তে ফুঁ দিলে ধরবে | যাও, নিয়ে এসো । 

সদ্য নিযুক্ত কোনও দাসীর মতন অপটু হাতে কন্কে ধরিয়ে নিয়ে এলেন নিবেদিতা । বিবেকানন্দ 
সেই কন্কে হুকোর ওপর চাপিয়ে চোখ বুঁজে আরামের সঙ্গে টানতে লাগলেন । 

অনেকের ধারণা, এই যে অনেক বিদেশি শিষ্য-শিষ্যা স্বামীজির চারপাশে এসে জুটেছে, স্বামীজি 
বুঝি তাদের সঙ্গে সব সময় স্তুতি ও মনোরঞ্জনের সুরে কথা বলে তাদের বশ করেছেন ! সরলা 
ঘোষাল নিজের চক্ষে দেখে যাক, গিয়ে তার পরিবারের লোকজনদের বলুক, সেবা করার অধিকার 
লাভ করেই এরা ধন্য ! এরা সেবা করছে শ্রীরামকৃষ্ণ পরমহংসের এক শিষ্যকে । 

বিভিন্ন সন্প্রদাযের মৈত্রী বন্ধনের চিন্তা এর পরেও নিবেদিতা ছাড়লেন না । সরলা ব্রাহ্ম সমাজের 
প্রতিনিধিত্ব কবে না, তাব চেয়েও যাঁরা উচ্চপদে প্রতিষ্ঠিত এবং দায়িত্ববান, সেরকম কয়েকজনের 
সঙ্গে স্বামীজির মুখোমুখি সাক্ষাৎকার ঘটিয়ে দিতে পারলে কেমন হয় ? 

সামীজিকে তিনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমি অনেক পরিবারে আলাপ-পরিচয়ের জন্য 
যাই, তাঁবা আমাকে নানাভাবে আপ্যায়ন করেন, আমারও উচিত তাঁদের কিছু প্রতিদান দেওয়া । 
সেবকম কয়েকজনকে একদিন কি চায়ের আসরে ডাকতে পারি আমার বাড়িতে ? 

বিবেকানন্দ ভক তুলে বললেন, সেখানে বুঝি তোমার ব্রাহ্ম বন্ধুদের ডাকবে ? ঠিক আছে, 
ডাকো । 

নিবেদিতা উৎসাহেব সঙ্গে সম্ভাব্য অতিথিদের নামের তালিকা তৈরি করতে লাগলেন । কিছু কিছু 
নাম লিখেও কেটে দেওয়া হয়, কিছু নতুন নাম যোগ হয় । খুব বেশি লোককে ডাকা যাবে না, তত 
জায়গা নেই। জানুয়ারি মাস, এখন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে বসা হবে উঠোনে । তারিখ ঠিক 
করেও পিছিয়ে গেল কয়েকবার, স্বামীজির সময় হওয়াটাই বড় কথা । শেষপর্যন্ত দিন ঠিক হল এ 
মাসের শেষ শনিবারে | 

বলরাম বসুর বাড়ি থেকে চেয়ে আনা হয়েছে কয়েকটি চেয়ার ও টেবিল । পাতা হয়েছে ধপধপে 
সাদা টেবিল ক্লথ । নিবেদিতা কয়েকটি ফুলদানিতে সাজিয়েছেন নানা রঙের ফুল । বারবার একটু 
দূরে দাঁড়িয়ে দেখছেন, সব কিছু ঠিকঠাক হয়েছে কি না। তাঁর রুচি অতি খুঁতখুঁতে, কোনওরকম 


৩৫৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিশৃঙ্খলা তিনি সহ্য করতে পারেন না। বেশ শীত পড়েছে, নিবেদিতা পা পর্যন্ত লোটানো দুগ্ধ-ধবল 
গাউন পরে গায়ে একটা ঘি বঙের শাল জড়িয়ে নিয়েছেন । বুড়ি দাসীটিকেও পরিয়েছেন একটা 
পরিষ্কার কাপড়, তার জন্য কিনে দিয়েছেন নতুন আলোয়ান । 

পাঁচটার সময় অতিথিদের আসবার কথা | ঠিক পাঁচটা বাজতেই একসঙ্গে এসে উপস্থিত হলেন 
অনেকে ৷ পি কে রায এবং তাঁর স্ত্রী সরলা রায়, মোহিনীমোহন চট্টোপাধ্যায়, সরলা ঘোষালকে সঙ্গে 
নিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও কয়েকজন । রবীন্দ্র পরে এসেছেন কুচোনো ধুতি, সাদা 
রেশমি পিবান ও বেশমি চাদর, পায়ে মোজা এবং নরম চামড়ার জুতো । আটত্রিশ বছর বয়েস হলেও 
তাঁর এখনও একটি চুলেও পাক ধরেনি । তবে ইদানীং তিনি একটি সোনালি চশমা ব্যবহার করতে 
শুরু করেছেন । ঘন কৃষ্ণ চুল মাঝখানে সিঁথি কাটা, ভ্রমরকৃষ্ণ দাড়ি ও গোঁফ সযত্ব বর্ধিত, গৌরবর্ণ 
এই দীর্ঘকায় পুরুষটির কপ ও ব্যক্তিত্বের প্রভা দেখে সকলেই প্রথম কয়েক মুহুর্ত মুগ্ধ হয়ে চেয়ে 
থাকে । 

রবীন্দ্র মৃদুস্বরে নিবেদিতাকে বললেন, আমার বড় ভগিনী স্বর্ণকুমারী ঘোষালের আসার কথা ছিল, 
বিশেষ কারণে তিনি আসতে পারেননি বলে মার্জনা চেয়েছেন | 

নিবেদিতা সযত্বে রবীন্দ্রকে বসালেন । নিবেদিতা আজ খুবই চাঞ্চল্য বোধ করছেন । অতিথি 
আপ্যায়নের ক্রুটি যাতে না হয় সে চিন্তা তো আছেই, তা ছাড়াও তাঁর স্বামীজি, তাঁর রাজা আজ 
কীরকম ব্যবহার করবেন, তা ভেবেও খানিকটা উদ্দিগ্ন | ব্রাহ্মদের সম্পর্কে স্বামীজির মনোভাব এর 
মধ্যে আরও কঠোর হয়ে গেছে, ঠাকুর পরিবার সম্পর্কেও তিনি তেমন শ্রদ্ধাশীল নন । তাঁর ধারণা, 
ঠাকুরবাড়ির প্রভাব বাংলাদেশের পক্ষে ক্ষতিকর । বিবেকানন্দ শক্তির উপাসক, তিনি চান দেশের 
মানুষের মধ্যে এখন পৌরুষ জাগাতে হবে, আর ঠাকুরবাড়ির লেখকরা প্রেম-ভালবাসার কাব্য লিখে 
চলেছে, তাতে দেশের কী উপকার হবে ? ইন্দ্রিয় রসের বিষ বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে ! 

রবীন্দ্রবাবুর সঙ্গে আলাপ হবার পর নিবেদিতা তাঁকে বেশ পছন্দ করেছেন। ইনি একজন 
সত্যিকারের কবি এবং সুগায়ক । এঁর কিছু কিছু কবিতা অনুধাবন করে নিবেদিতা বুঝেছেন যে, ইনি 
মূলত একজন রোমান্টিক রসের কবি হলেও ছত্রে ছত্রে ফুটে ওঠে গভীর জীবনবোধ । কবিতা তো 
রোমান্টিক হবেই । শুধু আদর্শের কথা, শুধু উচ্চ ভাব ও নীতিকথায় ভারাক্রান্ত হলে তা হয়ে যায় 
নিছক নিরস অ-কবিতা । নিবেদিতা কখনও রবীন্দ্রবাবুর কবিতার উল্লেখ করলে স্বামীজি 
অসহিষ্ণুভাবে মাথা নাড়েন । ওই সব কাব্য-টাব্যের রস আস্বাদনের সময় তাঁর নেই, রবীন্দ্রনাথের সব 
রচনা পড়ার সময়ও তাঁর নেই, দেশের মানুষকে জাগাবার জন্য তাঁর মতে এখন দরকার রুদ্র সঙ্গীত, 
তুরী-ভেরি-দুন্দুভির ডাক । ঠাকুরবাড়ির কবিদের একদল অনুকারকও জন্মেছে, তাদেরও স্বামীজি দু' 
চক্ষে দেখতে পারেন না, মাঝে মাঝে বিদ্রপের সুরে বলেন, ওই যে একদল ছেলে উঠেছে, 
মেয়েমানুষের মতন বেশভৃষা, নরম নরম বুলি কাটেন, এঁকে বেঁকে চলেন, কারুর চোখের ওপর চোখ 
রেখে কথা কইতে পারেন না, আর ভূমিষ্ঠ হয়ে অবধি পিরীতের কবিতা লেখেন, আর বিরহের জ্বালায় 
হাসেন হোসেন করেন... । নিবেদিতা যাতে ঠাকুরবাড়ির লোকদের সঙ্গে বেশি মেলামেশা না করেন, 
এমন ইঙ্গিতও দু'-একবার দিয়েছেন স্বামীজি । 

তবে এই টি-পাটির ব্যাপারে স্বামীজি আপত্তি জানাননি, বরং আগ্রহই প্রকাশ করেছেন, 
আমস্ত্রিতদের তালিকাও তিনি জানেন । এটাই নিবেদিতার বড় ভরসা । 

স্বামীজি আসতে দেরি করছেন, অন্যরা ভদ্রতার বিনিময় করছেন নিজেদের মধ্যে । রবীন্দ্রনাথ 
প্রায় চুপ করেই আছেন । যদিও ঘনিষ্ঠ মহলে তিনি হাস্য-পরিহাস ও লঘু আমোদে খুবই পারদর্শী, 
একাই আড্ডা জমিয়ে রাখতে পারেন, কিন্তু অপরিচিত বা অর্ধ পরিচিতদের মধ্যে তিনি অতিরিক্ত ভদ্র 
ও নিয়মনিষ্ঠ হয়ে যান, মেপে মেপে কথা বলেন, শিষ্টাচারসম্মতভাবে সামান্য হাসেন । 

টেবিলের ওপর নানাবিধ সুখাদ্য সাজানো রয়েছে । সাহেবপাড়া থেকে আনা হয়েছে কেক-পেন্টি, 
দিশি খাবারও রয়েছে কিছু, বাড়িতে তৈরি নিমকি, বাগবাজারের বিখ্যাত রসগোল্লা । স্বামীজি 
আইসক্রিম পছন্দ করেন বলে তাও রয়েছে কিছু । 


৩৫৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একটু পরে স্বামীজি এসে উপস্থিত হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে সঙ্গে নিয়ে । এই বিখ্যাত 
চিকিৎসক ও বিজ্ঞানপ্রেমীর সঙ্গে আগেই নিবেদিতার সৌহার্দ্য হয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে 
৮ লেই আমার গতায়াত, এদের সকলেরই নাড়ি-নক্ষত্র আমি 

হাহা করে হেসে উঠলেন তিনি । তারপর সরলার কাছে এসে তার পিঠে আলতো চাপড় মেরে 
বললেন, অনেকদিন তুই ইনস্টিটিউটে লেকচার শুনতে আসিস না, কেন রে ? মার খাবি আমার 
কাছে। 

নিবেদিতা একে একে সবার সঙ্গে বিবেকানন্দব আলাপ করিয়ে দিলেন । রবীন্দ্রনাথের কাছে 
আসার পব দু'জনে হাত তুলে নমস্কার করলেন শুধু, একটি কথাও বললেন না। দু'জনেই যে 
দু'জনকে আগে থেকে চেনেন, সে কথাও প্রকাশ করলেন না কেউ । অনেকদিন আগে ব্রাহ্ম সমাজে 
যাতায়াত করত যে নরেন্দ্রনাথ দত্ত, সে রবীন্দ্রনাথের গান গাইত, স্বয়ং গীতিকার রবীন্দ্রনাথ 
বাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিয়ে উপলক্ষে নরেন্দ্রকে গান শিখিয়েছেন কয়েকদিন । 
এখনকার বিবেকানন্দ সে জীবন থেকে সরে এসেছেন অনেক দূরে, সে জীবনের কথা তিনি আর 
মনেও আনতে চান না। কিন্তু মেধাবী ও স্মৃতিধর বিবেকানন্দের পক্ষে ঠাকুরবাড়ির সেই 
অনিন্দ্যকান্তি গানের অষ্টাকে ভুলে যাওয়া কি সম্ভব ! রবীন্দ্রনাথেরও মনে আছে সে দৃপ্ত যুবককে, যার 
গানের ভরাট কণ্ঠস্বর শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন । যখন রবীন্দ্রনাথের গান তাঁদের সমাজের বাইরে 
বিশেষ কেউ জানত না, তখন ওই নরেন্দ্র দত্ত নামে তরুণটি “তোমারেই করিয়াছি জীবনের ধুবতারা’ 
গানটি শুনিয়ে তাঁকে অবাক করেছিল । মনে আছে ঠিকই, কিন্ত ব্রাহ্মসমাজ ত্যাগ করে যে যুবক 
কালীসাধকদের দলে গিষে ভিড়েছে, তার সম্পর্কে রবীন্দ্রনাথের আর বিশেষ আগ্রহ নেই । 

বিবেকানন্দ অঙ্গে জডিযে আছেন গেরুয়া বসন, শীতবস্ত্র কিছু নেননি, রবীন্দ্রনাথের চেয়ে বয়েসে 
ছোট হযেও তাঁব মাথাব চল পাতলা হযে গেছে, কিছু কিছু পাক ধরেছে, মুখের শৌরবর্ণ খানিকটা 
বিবর্ণ তিনি যে সুস্থ নন, তা এক পলক দেখলেই বোঝা যায় । কিন্তু তীব্র তাঁর চোখের জ্যোতি, 
অসাধারণ মানসিক তেজ প্রতিফলিত হযে আছে তাঁর মুখমণ্ডলে । 

নিবেদিতা আশা কবেছিলেন, এই সব বিদগ্ধ মানুষজনের সমাবেশে উচ্চাঙ্গের আলোচনা হবে, ব্রাহ্ম 
ও বামকুষ্ণ-শিষ্যদের মিলন প্রস্তাবের প্রসঙ্গ উঠবে, কিন্তু সে সব কিছুই হল না, আড্ডা জমছে না, 
কেমন যেন ছাড়া ছাডা ভাব | এর মধ্যে এসে গেছেন অবলা এবং জগদীশ বসু, তাঁদের দেখে 
উৎসাহিত হয়ে ববীন্দ্রনাথ ডেকে পাশে বসিষেছেন, তাঁদের সঙ্গে কথা বলছেন নিচু গলায় । 
বিবেকানন্দ বসেছেন অনা প্রান্তে, তিনি কথা বলছেন যহেন্দ্রলালের সঙ্গে, এদিকে একবার 
তাকাচ্ছেনও না । 

পার্টিতে এবকম নিরুত্তাপ ভাব দেখে নিবেদিতা বললেন, মিস্টার টেগোর, আপনি একটা গান 
শোনান, নতুন রচিত গান । 

জগদীশচন্দ্র বললেন, হ্যাঁ, গান হোক, গান হোক । 

রবীন্দ্রনাথ একটু ভেবে নিয়ে শুরু করলেন : 

বেলা গেল তোমার পথ চেয়ে । 
শুন্য ঘাটে একা আমি পার করে লও খেয়ার নেয়ে ৷... 
এসো এসো শ্রান্তি হরা এসো শাস্তি সুপ্তি ভরা 
এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে । 

অন্যদের অনুরোধে রবীন্দ্রনাথকে আরও দুটি গান গাইতে হল । নিবেদিতা মুগ্ধ হয়ে তাকিয়ে 
রইলেন । বিবেকানন্দর গান তিনি অনেক শুনেছেন, তাঁর দৃপ্ত কণ্ঠের উচ্চগ্রাম ও কালোয়াতি টান সব 
সময় নিবেদিতার কানে বাজে ৷ কিন্তু এই কবির গান একেবারে অন্যরকম, কেমন মৃদু উদাস সুর । 
তিনি যেন সুর ও কথার মধ্যে একেবারে তন্ময় হয়ে গেছেন, ‘এসো শাস্তি যখন উচ্চারণ করছেন, এক 


৩৫৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ব্যাকুল আর্তি মিশে যাচ্ছে বাতাসে । 

বিবেকানন্দ আজকাল আর এ সব গান নিজে তো গানই না, পছন্দও করেন না। অত বারবার 
ইনিয়ে বিনিয়ে “বেলা গেল’ “বেলা গেল” আর “এসো এসো” করার কী আছে ? তৃতীয় গানটি সমাপ্ত 
হতেই তিনি চেঁচিয়ে বললেন, মার্গট, তোমার টি পার্টিতে খাবার তো অনেক রকম রয়েছে দেখছি, 
কিন্তু এখনও চা এল না ? গলা যে শুকিয়ে গেল । 

নিবেদিতা লজ্জিতভাবে দৌড়ে চলে গেলেন রান্নাঘরের দিকে । গান শুনতে শুনতে তিনি চায়ের 
কথা ভুলেই গিয়েছিলেন । বুড়ি ঝি-কে বললেন, শিগগির জল চাপাও-_ 

ঝি বলল, জল গরম করে কী হবে ? দুধ যে নেই, তোমাদের ওই জিনিস, চ্যা না কী বলে, তা দুধ 
ছাড়া কি হয় ? 

নিবেদিতা বললেন, দুধ নেই ? সেকী ? কেন নেই? 

ঝি বলল, ও বেলার দুধ কেটে ছানা হয়ে গেছে । গয়লা বাড়িতে খবর দিয়ে এসেছিলুম, তা 
গয়লা মিনসে তো এখনও দুধ দিয়ে গেল না ! 

নিবেদিতা গালে হাত দিলেন । সর্বনাশ ! এ দেশে সবাই দুধ-চিনি মিশিয়ে চা খায় । অতিথিদের 
চা দেওয়া যাবে না । মান-সম্মান সব যাবে । 

সরলা রায় এই সময় উঠে এসে জিজ্ঞেস করলেন, মিস নোবল, আমি কি চা বানাতে সাহায্য 
করতে পারি? 

নিবেদিতা কাঁদো কাঁদো হয়ে সরলা রায়ের হাত জড়িয়ে ধরে বললেন, মিসেস রায়, দারুণ বিপদে 
পড়েছি । বাড়িতে দুধ নেই এক ফোঁটাও | চায়ের নেমস্তন্নে আমি চা দিতে পারব না ? 

সরলা রায় হেসে বললেন, এতে এমন বিপদের কী আছে ! চা বানাতে আর কত দুধ লাগে । সব 
গেরস্ত বাড়িতেই দুধ থাকে । ওগো ঝি, পাশের কোনও বাড়ি থেকে এক বাটি দুধ চেয়ে আনো তো 
বাছা । দুধ চাইলে কেউ না বলেনা । 

তারপর নিবেদিতাকে আশ্বস্ত করে তিনি বললেন, আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে 
চা পাঠাচ্ছি। ওখানে কেউ কোনও কথা বলছে না, আপনার ওখানে গিয়ে বসা উচিত । 

বিবেকানন্দ এর মধ্যে একটা লম্বা চুরুট ধরিয়েছিলেন । নিবেদিতাকে ফিরতে দেখে বললেন, চা 
আসছে ? | 

নিবেদিতা বিনীতভাবে বললেন, একটু দেরি হবে, অনুগ্রহ করে আপনারা অপেক্ষা করুন । 

মহেন্দ্রলাল সরকার বললেন, এক পেয়ালা চা খেয়েই উঠব । অনেক কাজ আছে । 

তারপর বিবেকানন্দর দিকে চেয়ে বললেন, হ্যাঁ হে নরেন, শুনলুম বেলুড়ে তোমরা একটা মস্ত বড় 
আখড়া বানাচ্ছ ? মেমসাহেবরা টাকা দিয়েছে। সেখানে কী হবে ? 

বিবেকানন্দ সহাস্যে বললেন, আমার গুরুভাইদের থাকার জন্য একটা আস্তানা তো দরকার । 
ভাড়াবাড়ি থেকে বারবার খেদিয়ে দেয় আমাদের । আরও অনেক ছেলে আমাদের গুরুর টানে 
সংসার ছেড়ে আসতে চায় । 

মহেন্দ্রলাল বললেন, সেখানে কি গুলতুনি হবে না কি ঠাকুর-ফাকুর বানিয়ে পুজোআচ্চাও 
চালাবে ? ধুমধাম করে কিছু পুজো না করলে তো এ দেশের মানুষদের মন ভরে না। তবে হ্যা, 
প্লেগের সময় তোমরা দলবল মিলে খুব একচোট সেবা করেছ মানুষের | শাবাশ ! মাই হ্যাট্‌স অফ । 
এই মিস নোব্লকে একদিন দেখি নিজে ঝাঁটা নিয়ে বস্তির রাস্তা পরিষ্কার করছে । তাই দেখে লজ্জা 
পেয়ে একদল ছোকরা ছুটে এসে ওর হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে নিজেরা সে কাজ শুরু করল । 
তখনই তো আমি নিজে থেকে ওঁর সঙ্গে আলাপ করেছি। 

বিবেকানন্দ বললেন, আজ্ঞে, মানুষের সেবা করাই তো শ্রেষ্ঠ পূজা ! 

মহেন্দ্রলাল ভুরু তুলে বললেন, বটে ! তাই নাকি ? অনেকেই তো মুখে এই সব বড় বড় কথা 
বলে, চমৎকার শোনায় ! তবু কোনও একটা মূর্তির সামনে গিয়ে ম্যা ম্যা করে কেঁদে ভাসাতেও তো 
ছাড়ে না। তুমি আমেরিকায় গিয়ে প্রচুর বক্তৃতা দিয়ে লালমুখো সাহেবদের আমাদের ধর্ম শিখিয়ে 


৩৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এসেছ । এখন এ দেশে তোমার প্ল্যান কী ? এ দেশের গরিবগুরবো লোকদেরও ধর্ম শেখাবে ? 

বিবেকানন্দ বললেন, ডাক্তারবাবু, আপনি অনেক মানুষ দেখেছেন জানি । কিন্তু শহরের বাইরে, 
গ্রামে-গর্জে, সারা ভারত ঘুরে ঘুরে আমি' দেখেছি । এ দেশের সাধারণ মানুষের অবস্থা আমি 
আপনাদের থেকে ভাল জানি । চতুর্দিকে অসহ দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার । দারিদ্রই সব 
রোগের মূল । দাবিদ্র মানুষকে একেবারে নির্জীব, কাপুরুষ করে দেয় । আমার গুরু বলতেন, খালি 
পেটে ধর্ম হয় না। আমিও মনে করি, এমনকী এ দেশের একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে, 
ততদিন বেদ-পুরাণ-কোরান-বাইবেল চচরি প্রয়োজন নেই। দেশবাসীর অন্ন জোগানোর ব্যবস্থা করা 
ছাডা আর কোনও ধর্মেরও প্রয়োজন নেই । 

গভীর বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে মহেন্দ্রলাল বললেন, আঁ, বলো কী ! এমন কথা বাপের জন্মে 
শুনিনি । আর কোনও মহাপুরুষ তো এই কথা বলেননি । 

তারপর বিবেকানন্দর পিঠে একটা চাপড় মেরে তিনি বললেন, নরেন, তুমি যদি এই কাজ শুরু 
করতে পারো তা হলে বয়েসে অনেক বড় হয়েও আমি তোমার পায়ের ধুলো নেব । তোমার হুকুষ্ণের 
চাকর হয়ে থাকব । 

এর মধ্যে চা এসে গেল । আবার সবাই নীরব । সবাই যেন চায়ে চুমুক দিতেই ব্যস্ত । 

চা শেষ হল, তবু আর কেউ মুখ খোলে না । নিবেদিতার মনে হল, এখানে যেন একটা মেঘ 
জমে আছে । থমথম করছে বাতাস । 

মহেন্দ্রলাল বললেন, নরেন, তুমি একখানা গান শোনাবে নাকি ? 

বিবেকানন্দ বললেন, না, আজ থাক । 

মহেন্দ্রলাল সাড়ম্বরে উঠে দাঁড়িয়ে বললেন, তা হলে আর বসে থেকে কী হবে ! থ্যাঙ্ক ইউ মিস 
নোব্ল, থ্যাঙ্ক ইউ ফব হাই টি । 

মহেন্দ্রলাল বিদায় নেবার পর আসর ভঙ্গ হল । সবাই বিদায় নিতে লাগলেন । রবীন্দ্রনাথ 
নিবেদিতাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানালেন এবং বিবেকানন্দর দিকে তাকিয়ে বললেন, 
নমস্কাব । 

বিবেকানন্দও বললেন, নমস্কার । 

দু'জনের মধ্যে আর একটিও বাকা বিনিময় হল না । 


৪৮ 
সস 
“ছক 


কয়েকদিন হল শীত পড়েছে বেশ জাঁকিয়ে | এই শ্রীম্মপ্রধান দেশে শীতকালটিতেই যেন 
প্রকৃতিকে পূর্ণ চোখ মেলে দেখা যায় । চোখ ভরে যায় আকাশের নীলিমায়, তাপহীন রোদ্দুর বড় 
প্রীতি দেয়। মহারাজ রাধাকিশোরমাণিক্য শীতকালটি বিশেষ পছন্দ করেন । দোতলার জানালার 
ধারে দাঁড়িয়ে তিনি সামনের দিঘিতে কয়েকটি হংসের জলক্রীড়া দেখছেন । কোন সুদূর অজানা দেশ 
থেকে এসেছে এই হাঁসগুলি, গ্রীষ্ম একটু চড়া হলেই আবার উড়ে চলে যাবে । 

মহারাজ রাধাকিশোরের এই বাসস্থানটিকে রাজবাড়ি বলা যায় না, এমনকী প্রাসাদও নয় । 
সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন, কিন্তু তাঁর কোনও রাজসভাগৃহ নেই। গত ভূমিকম্পে বিধ্বস্ত 
হবার পর তা মেরামত করার বদলে নয়া হাভেলিতে নির্মিত হচ্ছে নতুন রাজপ্রাসাদ । ইংরেজ 
স্থপতির পরিকল্পনায় সে অট্টালিকা হবে সত্যিকারের একটি দর্শনীয় বস্তু । রাজত্ব চালাতে গেলে 
রাজা-মহারাজাদের দুটি জিনিস অবশ্য দরকার । সাধারণ লোকেদের চেয়ে অনেক লম্বা একটি নাম 


৩৫৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আর অন্য সমস্ত প্রজার চেয়ে বড় একটি প্রাসাদ । রাজকোষের অবস্থা সঙ্গীন হলেও এই প্রাসাদ 
নিমা্ে কার্পণ্য করা যায় না। বস্তুত প্রাক্তন রাজবাড়ি থেকে বেশ কিছুটা দূরে আগরতলায় নতুন 
একটি রাজধানীই প্রতিষ্ঠিত হচ্ছে, সে জন্য প্রয়োজন মতন রাস্তা-ঘাটও তৈরি করা দরকার | সে সব 
কাজ এখনও সম্পূর্ণ হয়নি, তাই আপাতত মহারাজ রাধাকিশোর রয়েছেন একটি দ্বিতল ভবনে, 
এখানে বসেই তিনি রাজকার্য পরিচালনা করেন । 
মাথায় রাজমুকুট পরলে অনেক রকম সমস্যা তার ওপর চেপে বসে । ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি 
মেটাতে অর্থসঙ্কট লেগেই আছে, আত্মীয়স্বজনদের ঈর্াঁলোভ-ষড়যন্্ব সম্পর্কে সব সময় সতর্ক 
থাকতে হয়, রাজকর্মচারীরা সব সময় দলাদলিতে মত্ত, তাদের সদলবলে সরিয়েও দেওয়া যায় না 
আবার খুব ঘনিষ্ঠ হতে দেওয়াও বিপজ্জনক | বড়ঠাকুর সমরেন্দ্রনাথ এখনও সিংহাসনের দাবি 
ছাড়েননি, কে যে কখন তাঁর দলে যোগ দিচ্ছে তা বোঝা দুষ্কর । ইংরেজরাও চাপ দিচ্ছে নানা 
রকম । 
এতসব সমস্যা থাকতেও আজ সকালে রাধাকিশোরের মন প্রসন্ন আছে। ঘুম থেকে ওঠার পর 
কিছুক্ষণ প্রাতর্ভমণ করে এসেছেন, শীতের বাতাসে শরীর বেশ চাঙ্গা হয়ে ওঠে, ক্ষুধা বৃদ্ধি হয়। 
রাধাকিশোর তাঁর পিতার মতন ভোজনরসিক নন, তিনি স্বল্নাহারী, এক একদিন সকালে কিছুই খেতে 
চান না, আজ তিনি দুটি কচুরি ও একটি সিদ্ধ ডিম তৃপ্তির সঙ্গে খেয়েছেন। তারপর তিনি একটি 
কয়েক মাসের পুরনো ‘ভারতী’ পত্রিকা পাঠ করতে লাগলেন । 
এই পত্রিকায় অধিকাংশ রচনাতেই রচয়িতার নাম থাকে না। তবে রাধাকিশোর জানেন, 
অনেকগুলিরই লেখক ককবীন্দ্র রবীন্দ্রবাবু। তিনি কত কাজে ব্যস্ত থাকেন, তবু কী করে এত লেখা 
লেখেন, তা বড় বিস্ময়কর । এবং একই সঙ্গে কত রকম রসের রচনা । কোনওটি লঘু প্রণয় কাব্য, 
কোনওটি ঈশ্বর-আরাধনা-গীতি, আবার হাস্যকৌতুক, রাজনৈতিক ভাষ্য ও গুরু প্রবন্ধ । পত্রিকার 
এক একটি সংখ্যায় কোন কোনটি রবীন্দ্রবাবু রচনা তা চিহ্নিত করা রাধাকিশোরের একটি প্রিয় 
খেলা । 
এই সংখ্যায় ‘হতভাগ্যের গান’ কবিতাটি অবশ্যই রবীন্দ্র বাবুর । লঘু ভঙ্গিতে লেখা, তির্যক বিদ্রুপে 
সমসাময়িক চিত্রটি নিপুণভাবে ফুটে উঠেছে । 
বন্ধু, 
কিসের তরে অশ্রু ঝরে 
কিসের লাগি দীর্ঘশ্বাস 
হাস্যমুখে অদৃষ্টেরে 
করব মোরা পরিহাস | 
সর্বজয়ী বিশ্বে তারা 
গর্বময়ী ভাগ্যদেবীর 
নয়গো তারা ক্রীতদাস ৷ .... 
পড়তে পড়তে একটি জায়গায় রাধাকিশোরের মনে হল, এ যেন তাঁরই নিজের কথা : 
লুকোক তোমার ডঙ্কা শুনে 
কপট সখার শূন্য হাসি 
পালাক ছুটে পুচ্ছ তুলে 
মিথ্যে চাটু মক্কা কাশী । 
আত্মপরের প্রভেদ ভোলা 
জীর্ণ দুয়োর নিত্য খোলা 
থাকবে তুমি থাকব আমি 
সমান ভাবে বার মাস... 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এমন কৌতুকচ্ছলে যিনি লিখতে পারেন, তিনি আবার আগের সংখ্যায় আর একটি কবিতা 
লিখেছেন, যা সুগস্ভীর, সুললিত কাব্য সমন্বিত : 
এ আসে এ অতি ভৈরব হরষে 
জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ-রভসে 
ঘন গৌরবে নবযৌবনা বরষা 

আবার একটি গল্প লিখেছেন “ডিটেকটিভ” নামে । প্রসঙ্গ কথা’ ও “সাময়িক সাহিত্য'-এই 
লেখারও ভাষা দেখে মনে হয়, রবীন্দ্রবাবুর না হয়ে যায় না। বাংলা ভাষায় এত বেশি রচনা কি আর 
কোনও লেখক লিখতে পেরেছেন ? স্বয়ং দেবী সরস্বতী কলমে ভর না করলে এমনটি হতে পারে 
না। 

রাধাকিশোর নিবিষ্টভাবে পড়ছিলেন, একজন ভৃত্য এসে জানাল যে, মহিম ঠাকুর দর্শনপ্রার্থী । 
নীচের তলায় হলঘরটিতে রাধাকিশোর বাইরের লোকদের সঙ্গে দেখা করেন । কিন্তু মহিম ঘরের 
লোক । মহিমকে ওপরে নিয়ে আসার জন্য তিনি ভৃত্যকে আজ্ঞা দিলেন । 

মহিমেব হাতে কাগজে জড়ানো একটি বড় মোড়ক আর একটি লেফাফা । রাধাকিশোর 
কৌতূহলী হয়ে তাকাতেই মহিম প্রণাম জানাবার পর মোড়কটি খুলে টেবিলের ওপর রাখলেন । 
তারপব বললেন, কবিবর রবীন্দ্র ঠাকুর মহাশয় এটি আপনার জন্য পাঠিয়েছেন । 
রাধাকিশোর বললেন, আশ্চর্য ব্যাপার | এই মুহুর্তে আমি ওঁঁরই রচনা পাঠ করছিলাম । এটা কী ? 
বস্তুটি একটি সাদা বেশমের থান ৷ খুব একটা মসৃণও নয় । কোনও রাজাকে উপহার দেওয়ার 
মতন কিছু নয়, হঠাৎ ববিবাবু এটা পাঠালেন কেন ! মহারাজের বিস্ময় টের পেয়ে মহিম বললেন, 
জিনিসটি দেখতে অতি সাধারণ বটে, আপনার যোগ্য নিশ্চয়ই নয়, কিন্তু এর বিশেষ মূল্য আছে। 
কবি আমাকে জানিয়েছেন, এটা দিশি রেশম । রেশমের কাপড়ের ব্যবসা সব ইংরেজদের হাতে, এখন 
আমাদের দেশের মানুষও কিছু কিছু বেশমের উৎপাদন করছে । ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় 
নামতে হলে দেশীয় উৎপাদকদের উৎসাহ দেওয়া দরকার । কবি তাই বাজশাহির রেশম উৎপাদক 
সমিতির কাছ থেকে এই থান কিনে কিনে বন্ধুবান্ধবদের উপহার পাঠাচ্ছেন। এতে দেশজননীর স্পর্শ 
আছে । 

বাধাকিশোব থানটি তুলে নিয়ে দেখলেন, তারপর মাথায় ঠেকিয়ে বললেন, যত দেখছি, যত 
শুনছি, ততই বিস্মযের অবধি থাকছে না । এতদিন আমরা জানতাম, কবিরা ঘরে বসে বসে প্রদীপের 
আলোতে পদ্য লেখেন, আর লোকজনকে তা শুনিয়ে আনন্দ পান । আর ইনি এত বড় কবি। 
দু'হাতে গদ্য-পদ্য লিখছেন, থিয়েটার করছেন, গান গাইছেন, আবার জমিদারি চালাচ্ছেন, দেশের কথা 
চিন্তা করছেন । যে-দু চারবার ওঁর সঙ্গে দেখা হয়েছে, উনি দেশের মানুষের কল্যাণ বিষয়ে আমাকে 
সচেতন করতে চেষেছেন । মহিম, দেশ মানে কী, তা কি আমরা জানতাম ? দেশ মানে শুধু ত্রিপুরা 
নয়, সমগ্র ভারতবর্ষই আমার দেশ, এ দেশের সমস্ত মানুষই আমার স্বজাতি, এমন কথা আমি 
রবীন্দ্রবাবুরই কাছ থেকেই জেনেছি । তুমি ওঁকে আমার ধন্যবাদ জানিয়ে চিঠি লিখে দাও । আমরা, 
ত্রিপুরায় রেশমের চাষ করতে পারি না ? 

,মহিম বলল, অবশ্যই পারি । কবি নিজেও নাকি শুরু করেছেন । এই ব্যাপারে একজন কোনও 
এক্সপার্টকে তা হলে আনতে হয় । 

রাধাকিশোর বললেন, আনাবার ব্যবস্থা করো । আজ আমরা পরনের কাপড়টুকুর জন্যও 
ইংরেজদের ওপর নির্ভরশীল | তুমি কিংবা আমি যে বস্ত্র পরে আছি, এগুলি এসেছে ল্যাঙ্কাশায়ার 
থেকে । ছিঃ ! এই রেশমের থান দিয়ে আমার কুর্তা বানাব । সেই কুর্তা পরে আমি লাটসাহেবের 
দরবারে যাব । 

মহিম বলল, মহারাজ, কয়েকখানা পত্র সই করাবার ছিল ! 
রাধাকিশোর বললেন, আজ ওসব থাক । এই ‘ভারতী’ পত্রিকাখানা পড়ছি, অন্য কিছু পড়তে চাই 


৩৬১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না। আচ্ছা মহিম বলো তো, এ লাইনগুলি' কার লেখা ? 'বঙ্কিমবাবুর উপন্যাসে ইতিহাস যদি বা 
বিপর্যস্ত হইয়া থাকে তাহাতে বঙ্কিমবাবুর কোনও খর্বতা হয় না। ... অক্ষয়বাবু জিজ্ঞাসা করিতে 
পারেন যে, যদি ইতিহাসকে মানিবে না তবে এতিহাসিক উপন্যাস লিখিবার প্রয়োজন কী ? তাহার 
উত্তর এই যে, ইতিহাসের সংশ্রবে উপন্যাসের একটি বিশেষ রস সঞ্চার করে, ইতিহাসের সেই 

মহিম বলল, এ লেখা আমি আগেই পড়েছি । এতিহাসিক অক্ষয়কুমার মৈত্র মহাশয় ‘বঙ্কিমচন্দ্র ও 
মুসলমান সম্প্রদায়’ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন, রবীন্দ্রবাবু তার সমালোচনা করেছেন | শুনেছি 
অক্ষয়কুমার রবীন্দ্রবাবুর বন্ধু লোক, কিন্তু ইতিহাসের তথ্যের ব্যাপারে বড খুঁতখুঁতে, রবীন্দ্রবাবু এই 
প্রবন্ধের ব্যাপারে অক্ষয়বাবুকে সমর্থন করতে পারেননি । 

রাধাকিশোর বললেন, এই পরের অংশটি শোনো, কী অপূর্ব ভাষামাধূর্য । “ইতিহাস-ভারতীর 
উদ্যানে চঞ্চলা কাব্য সরস্বতী পুষ্পচয়ন করিয়া বিচিত্র ইচ্ছানুসারে তাহার অপরূপ ব্যবহার করিয়া 
থাকেন, প্রহরী অক্ষয়বাবু তাহা কোনও মতেই সহ্য করিতে পারেন না-_ কিন্তু মহারানীর খাস হুকুম 
আছে । ... ইহাতে ইতিহাসের কোনও ক্ষতি হয় না, অথচ কাব্যের কিছু শ্রীবৃদ্ধি হয় ।..... 

পড়া থামিয়ে রাধাকিশোর বললেন, মহিম, রবীন্দ্রবাবুকে একবার ত্রিপুরায় আনা যায় না ? 
পিতাঠাকুরের আমলে, ওঁকে দু'একবার আনার কথা হয়েছিল, পিতাঠাকুরের সঙ্গে রবীন্দ্রবাবু দার্জিলিং 
গিয়েছিলেন, কিন্তু ওঁর ত্রিপুরায় আসা হয়নি । 

মহিম উৎসাহের সঙ্গে বলল, ওঁকে একবার অবশ্যই আনা উচিত । আমাদের এখানে যারা 
গান-বাজনা আর কাব্য চচা করে, তারা অনেক উৎসাহ পাবে । 

রাধাকিশোর বললেন, শুধু চিঠি লেখা শিষ্টাচারসম্মত হয় না, ওঁর কাছে গিয়ে আমন্ত্রণ জানানো 
উচিত । 

মহিম মুখটা বাড়িয়ে বলল, আমি কলকাতায় চলে যাব ? কালই উদ্যোগ করতে পারি | 

রাধাকিশোর হেসে বললেন, তুমি তো কলকাতার নাম শুনলেই একেবারে পাঁচ হাতিয়ার বেঁধে 
তৈয়ার ! কেন, আমি নিজে যেতে পারি না? এই শীতকালে কলকাতায় কত আমোদ-প্রমোদ হয়, 
সাকসি, ম্যাজিক, সারা রাত্র ব্যাপী যাত্রা-থিয়েটার, কত কী দেখার থাকে ৷ কলকাতায় দুশো মজা ! 
হ্যাঁ হে মহিম, আর একটা অদ্ভুত কথা শুনলাম । কোনও এক সাহেব নাকি এক আজব জিনিস 
দেখাচ্ছে, ছবি নড়া চড়া করে ? ছবি দৌড়োয় ? ছবির ঘোড়া সত্যি সত্যি ছোটে ! এই আজগুবি 
ব্যাপার কী করে সম্ভব ? 

মহিম বলল, এটা আমিও শুনেছি । আপনি তো ফটোগ্রাফি বিষয়ে জানেন । স্বর্গত মহারাজ ভাল 
ফটোগ্রাফার ছিলেন । দু'জন ফরাসি সাহেব ফটোগ্রাফ জুড়ে জুড়ে কীভাবে যেন সেগুলি চলস্ত করে 
দিয়েছেন। একে বলে সিনেমাটোগ্রাফি । ব্যাপারটা যে ঠিক কী করে সম্ভব, তা আমিও বুঝি না, 
মহারাজ | অমৃতবাজার পত্রিকায় মাঝে মাঝে বিজ্ঞাপন দেখি । স্টিভেনসন নামে এক সাহেব 
বায়স্কোপ যন্ত্রে মানুষের নড়াচড়ার ছবি দেখাচ্ছে স্টার থিয়েটারে । এক ইংরেজ বিবির নাচও দেখাচ্ছে 
সেই ছবিতে । 

রাধাকিশোর কিছুটা অবিশ্বাসের সুরে বললেন, তার মানে কী হল ? আমি এখানে এই চেয়ারে বসে 
আছি, ওই বায়স্কোপে যদি আমার ছবি দেখানো হয়, আমি নিজেই নিজেকে দেখব ? এ কী কখনও 
হতে পারে? 

মহিম বলল, কেন মহারাজ, আমরা কি আয়নায় দ্রেখি না ? একটা মস্ত বড় আয়না হলে নিজেদের 
লাফানো-ঝাঁপানো, নাচও দেখতে পারি । ধরে নিন সে রকম একটা ব্যাপার । 

রাধাকিশোর প্রবলভাবে মাথা নেড়ে বলেন, না, এ তুলনাটা ঠিক হল না। আয়নায় শুধু ঘটমান 
বর্তমান দেখা যায় । অতীত কি কেউ দেখতে পারে ? ওই বায়স্কোপের ছবি যেদিন তোলা হল, তার 
এক মাস পরেও আমি দেখতে পাব সেই ছবি ! ধরো, আমি বসে আছি এই ঘরের মধ্যে, ছবি তোলা 
হয়েছিল কলকাতায় গড়ের মাঠে, এখানে বসে আমি দেখতে পাব যে, আমি কলকাতায় হেঁটে-চলে 


৩৬২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেড়াচ্ছি ? একই সঙ্গে নিজের দ্বৈত সত্তা ? 

মহিম বলল, শুধু তাই নয়, মহারাজ । মনে করুন, এই যে নর্তকী বিবির ছবি তোলা হয়েছে, 
দু'চারদিন পরে সে কোনও দুর্ঘটনায় মারা গেল । তবু বায়স্কোপে দেখা যাবে, সে হাসি মুখে জ্যান্ত 
অবস্থায় নেচে চলেছে। 

বাধাকিশোর বললেন, ছবিতে মরা মানুষকে জীবন্ত করে রাখছে ? মাথাটা যে গুলিয়ে যাচ্ছে হে! 
থমকে যাবে মহাকাল ? 

মহিম বলল, বিজ্ঞানের যুগ এসে গেছে । বিজ্ঞান সব অত্যাশ্চর্য কাণ্ড ঘটাচ্ছে, মহারাজ । গত 
বযকালে আমি কলকতায় গেসলাম, তখন আরও একটা অদ্ভুত কাণ্ড প্রত্যক্ষ করে এসেছি । কিছু 
কিছু বড় মানুষে বাডিতে বিজলি বাতি জ্বলছে। আগুন জ্বালতে হয় না, বাতি জ্বলে । গ্যাসের বাতি 
জ্বালাতেও তো আগুন ধরাতে হত, এই আলোয় আগুনের কোনও কারবারই নেই । কাচের ডুমের 
মধ্যে আলো জ্বলে, সেই ডুমে হাত দিলেও হাত পোড়ে লা, এর নাম ইলেকট্রিসিটি । রেড়ির তেলের 
প্রদীপ, মোমবাতি কিংবা গ্যাসের বাতি এক সময় নিবে যায় । কিন্তু এই বিজলি সারা রাত্রি জ্বলে, এর 
কোনও লয় ক্ষয় নেই। 

বাধাকিশোর বললেন, আর একটু ভাল করে বুঝিয়ে দাও তো । তেল দিতে হবে না, গ্যাস দিতে 
হবে না, নিজে নিজে জ্বলবে ? এই আলোর মধ্যে আগুন নেই £ 

মহিম বলল, আমি নিজের চক্ষে দেখে এসেছি, মহারাজ । 

রাধাকিশোব বললেন, তা হলে আমার কলকাতা যাওয়ার ব্যবস্থা করো । আমিও নিজের চক্ষে 
এসব দেখতে চাই | ববীন্দ্রবাবুর বন্ধু জগদীশ বসু মহাশয় মস্ত বড় বিজ্ঞানী, তাঁর কাছে সব বুঝে 
নিতে হবে । বিজ্ঞান যে ভেলকি দেখাচ্ছে হে ! 

মহিম বলল, সেই ভাল মহারাজ, চলুন, দিন কতক কলকাতায় গিয়ে থেকে আসা যাক । 
আমাদের তো বাডি পড়েই আছে । হাইকোর্টের মামলারও তদারকি করা দরকার । তার আগে 
এখানকার রাজ সবকাবের কিছু কিছু কাজ সেরে নিলে ভাল হয় । 

রাধাকিশোর বললেন, কাল থেকে বসব । আজ কী চিঠি সই কবতে হবে বলছিলে, দাও । 

চিঠিখানি পড়তে পড়তে বিবক্তিতে মহারাজের ভূক কুচকে গেল । সেটা ছুড়ে ফেলে দিয়ে 
বললেন, অপদার্থেব দল । এ চিঠি কে মকশো করেছে? 

মহিম বলল, আজ্ঞে, চিঠিখানি ড্রাফট করেছেন সচিব মশাই । ভুল নেই তো কিছু, আমি পড়ে 
দেখেছি ! আর একবার পড়ে আপনাকে বুঝিয়ে দেব ? 

রাধাকিশোর রক্ত চক্ষে বললেন, না, বোঝাতে হবে না! এ চিঠি লেখা হচ্ছে আনন্দমোহন 
বসুকে ৷ তিনি বাঙালি, না বাঙালি নন ? তাঁকে ইংরাজিতে চিঠি লেখা হবে কেন? 

মহিম বলল, কিন্তু মহারাজ, উকিল-ব্যারিস্টাররা তো ইংরাজি ছাড়া কথা বলেন না ? তাঁদের তো 
ইংরাজিতেই সব কিছু 

রাধাকিশোর বললেন, তা তেনারা ইংরাঙ্গি বলুন আর ফার্সিই বলুন, তাতে আমাদের কী আসে 
যায় ! আমাদের রাজ দরবার থেকে যত চিঠি যাবে, সব বাংলাতেই যাবে । তেনারা পড়তে না 
পারেন, কেরানি-মুনশিদের দিয়ে পড়িয়ে নেবেন । আমার পিতাঠাকুর এই রাজ্যে বাংলা প্রবর্তন 
করেছিলেন, তার থেকে আমরা বিচ্যুত হব না। আমি লক্ষ করছি, আমার আমলা-কর্মচারীর 
অনেকেই ইদানীং ইংরাজি-মিশেল দিয়ে কথা বলে । শুনলে আমার গা জ্বলে যায়। দু'পাতা ইংরাজি 
পড়েই বাংলা ভুলে যাবে ? তুমিই বা চিঠি ড্রাফট করা বললে কেন ? চিঠি মুসাবিদা বলা যায় না? 
ওই যে মনুজেন্দ্র নামে নতুন লোকটি এসেছে কলকাতা থেকে, সে আমাকে বারবার মহারাজ না বলে 
মহারাজা বলে সম্বোধন করে | তার ভুলটা শুধরে দিতে পারো না ! 

ধমক খেয়েও মহিম ঠিক বুঝতে পারল না, এই সম্বোধনে ভুল কোথায় ! 

রাধাকিশোর আবার বললেন, তুমিও বুঝি জানো না ? এই তোমার বিদ্যের দৌড় ! রাজা থেকে 
মহারাজ, যেমন অধিরাজ, সামস্তরাজ ; ইংরেজরা ইংরিজি অক্ষরে লেখার সময় শেষ কালে একটা এ 


৩৬৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অক্ষর জুড়ে দেয় । তাই দেখে দেখে দেশের লোকরাও ব্যাকরণ ভুলে গিয়ে মহারাজা বলতে শুরু 
করেছে । এরপর কি ইংরাজি বানান অনুসারে রাম হয়ে যাবেন রামা, আর কৃষ্ণ হয়ে যাবেন কৃষ্ণা ? 

মহিম মাথা নিচু করে রইল । মহারাজের বাংলা সম্পর্কে স্পর্শকাতরতা সে জানে । কিন্ত 
আজকাল কথায় কথায় কিছু ইংরেজি শব্দ এসেই যায় । কলকাতা শহরে অধিকাংশ শিক্ষিত লোকই 
তো পুবো পুরো ইংরেজি বাক্য বলে, কিংবা ইংরেজি-বাংলায় জগাখিচুড়ি করে । 

রাধাকিশোর বললেন, সকলকে বলে দেবে, ত্রিপুরা রাজসভায় একমাত্র ভাষা বাংলা, আমরা বাংলা 
ভাষার সেবক । যে যত ইচ্ছা ইংরাজি শিখুক কিন্ত রাজকার্ষে সর্বদ; বাংলা ভাষার ব্যবহার করতে 
হবে । আর আমার সামনে কেউ যেন ইংরাজি শব্দ ব্যবহার না করে । যাও, এই চিঠি আবার বাংলায় 
লিখে নিয়ে এসো । 

মহিম বিদায় নিতে উদ্যত হলে রাধাকিশোর আবার ডেকে বললেন, দাঁড়াও ! তোমাকে রূঢ় কথা 
বলে ফেলেছি, কিছু মনে কোরো না। তুমি আমার সুহৃদ । তোমার ওপরে আমি অনেক ব্যাপারেই 
নির্ভব করি । মহিম, আমি লক্ষ করছি, নতুন নতুন যে-সব কর্মচারী নিযুক্ত হচ্ছে, তারা বাংলা ভাষার 
ওপর শ্রদ্ধাহীন । বিদ্যালয়ে মন দিয়ে বাংলা শেখেইনি | পাঁচ লাইন শুদ্ধ বাংলা লিখতেও জানে 
না। আমার সব আমলা-কর্মচারীদের বাধাতামূলকভাবে বাংলা ভাষা ও সাহিত্য কিছুদিন উত্তমরূপে 
শেখাবার ব্যবস্থা করলে কেমন হয় ? 

মহিম বলল, আপনি ঠিকই বলেছেন । অনেকেরই বাংলা জ্ঞান পোক্ত না। ছ' মাসের জন্য ভাষা 
প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালই হবে । এর জন্য কিন্ত উপযুক্ত শিক্ষক নিযুক্ত করতে হবে । 

রাধাকিশোর বললেন, তুমি সে রকম কিছু শিক্ষকের সন্ধান করো । এই ত্রিপুরা রাজ্যে শিক্ষার 
প্রসারের দিকেও মন দিতে হবে । আমি একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার কথা চিন্তা করছি কিছু দিন 
ধরে। রাজকুমারদের শিক্ষার দিকটাও নজর দেওয়া দরকার । আচ্ছা মহিম, তোমার শশিভৃষণ 
সিংহের কথা মনে আছে ? পিতাঠাকুরের আমলে তিনি কুমারদের শিক্ষক ছিলেন । অতি সজ্জন 
ব্যক্তি । ইংরাজি ও বাংলা দুটি ভাষাতেই তাঁর অগাধ জ্ঞান ছিল। 

মহিম বলল, হ্যাঁ মহারাজ, তাঁর কথা আমার মনে আছে । এ রাজ্য ছেড়ে চলে যাবার পরেও তাঁর 
সঙ্গে আমার দু'একবার দেখা হয়েছে । 

রাধাকিশোব জিজ্ঞেস করলেন, তাঁকে ফিরিয়ে আনা যায় না? 

মহিম বলল, না, তা বোধকরি সম্ভব হবে না। শশিভূষণ সিংহ ত্রিপুরা রাজ্যটিকে 
ভালবেসেছিলেন । এখানকার মানুষজন ও সংস্কৃতি সম্পর্কে তাঁর বিশেষ আগ্রহ ছিল । কিন্তু তিনি 
আর কখনও ত্রিপুরায় ফিরে আসতে চান না। স্ব্গত মহারাজ বীরচন্দ্রমাণিক্য জীবিত থাকতে 
শশিভূষণ সিংহেব সঙ্গে আমার কিছু কিছু কথা হয়েছিল । কোনও একটি ঘটনায় ত্রিপুরা রাজবংশের 
ওপর তাঁর সাঙঘাতিক বিরাগ জন্মে গেছে । 

রাধাকিশোর আগ্রহের সঙ্গে বললেন, কী ঘটনা, শুনি শুনি ! 

মহিম বলল, তিনি যা বলেছিলেন, তা যদি সত্য হয়, তবে তা আপনার সম্মুখে উচ্চারণ করা 
কিছুতেই উচিত হবে না । 

রাধাকিশোর জুকুঞ্চিত করে বললেন, কী এমন ঘটনা হতে পারে ? মহিম, আমি কৌতূহল দমন 
করতে পারছি না । তুমি আমাকে সবিস্তারে সব খুলে বলো ! 

মহিম তবু ইতস্তত করতে লাগল । 

রাধাকিশোর উঠে এসে মহিমের কাঁধ ছুঁয়ে বললেন, তুমি আমাকে ভয় পাচ্ছ? কেন? সত্য 
কথাকে তো আমি ভয় পাই না। শশিভৃষণ মাস্টারের সঙ্গে আমার কখনও বিরোধ হয়নি । তিনি 
আমার সম্পর্কে কী এমন কঠোর অভিযোগ আনতে পারেন ? তুমি জানো, তোমার পরামর্শ ছাড়া 
আমার চলে না । তুমি আমাকে যে-কোনও কথাই বলতে পাবো । বলো ! 

মহিম মুখ নিচু করে বলল, শশিভৃষণ মাস্টারের ধারণা, আপনি ভরতকে হত্যা করার জন্য ঘাতক 


| 
৩৬৪ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রাধাকিশোর স্তম্ভিত হয়ে গেলেন । রক্তশূন্য মুখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মহিমের দিকে । 
তারপর অস্ফুট স্ববে বললেন, ভরত ! ভরত কে ? 

মহিম বলল, সে আপনাদের এক ভাই ছিল । শশিভৃষণ মাস্টারের প্রিয় ছাত্র, খুব মেধাবী । 
রাধাকিশোর দূরের দৃশ্য দেখার মতন অন্যমনস্ক কণ্ঠে বললেন, ও হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে বটে, 
রাধারমণ ঘোষ মশাইয়ের বাড়ির একখানা ঘরে থাকত । লেখাপড়ায় মন ছিল, মাস্টারের কাছে সে 
মাঝে মাঝে একাই পডতে যেত । হা ভগবান, আমি নিজের হাতে কোনও দিন একটা পক্ষীও 
মারিনি, রক্ত দেখলে আমার মাথা ঝিমঝিম করে । আমি সেই নিরীহ ছেলেটিকে হত্যা করব কেন ? 
আমার সঙ্গে বোধকরি জীবনে সে একটা কথাও বলেনি । তার সঙ্গে আমার কীসের শত্রুতা ! 

মহিম বলল, সে সময় যুবরাজ হিসেবে প্রাসাদের দেহরক্ষী বাহিনীর অধিকর্তা ছিলেন আপনি । 
আপনার অজ্ঞাতসাবে কেউ কি ভরতকে খুন করার দায়িত্ব নিতে পারে? 

রাধাকিশোব অসহাযভাবে বললেন, মহিম, আমি গীতা ছুয়ে শপথ করে বলতে পারি, এ ব্যাপারে 
বিন্দু-বিসর্গও আমি জানতাম না । তাকে আমি খুন করব কেন ! সে তো আমার সঙ্গে কোনও শত্রুতা 
কবেনি । আমার বাজত্বে ভাগ বসাবারও তার কোনও অধিকার ছিল না। 

মহিম বলল, আপনাব পিতা সেই সময আর একটি বিবাহ করেছিলেন মনে আছে ? সেই বিবাহের 
বাপাবে ভরতকে নিযে কিছু জটিলতাব সৃষ্টি হয় । ভরত নাকি নিজের অধিকার লঙ্ঘনের চেষ্টা 
কবেছিল । আপনার পিতাকে খুশি করার জনা আপনি চিরতবে ভরতকে পৃথিবী থেকে সরিয়ে দিতে 
চেয়েছিলেন । 

রাধাকিশোর বললেন, সে বিবাহের সময় আমার নিজেরই যথেষ্ট ভয়ের কারণ ঘটেছিল । ভরতের 
অস্তিত্ব সম্পর্কেই আমার কোনও খেয়াল ছিল না। ভবতকে নিয়ে কী জটিলতার সৃষ্টি হয়েছিল তাও 
আমি জানি না ৷ মহিম, তুমি বিশ্বাস করো আমি ওই ভরতেব ঘাতক ? 

মহিম দৃঢ স্ববে বলল, না মহারাজ, আমি বিশ্বাস কবি না। এটা শুধু আপনাকে তোষামোদের কথা 
নয । সিংহাসন অটুট বাখতে গেলে কিছু কিছু লোককে সরিয়ে দিতেই হয় । রাজনীতিতে মায়াদয়া 
অনেকটা আপেক্ষিক ব্যাপাব | কিন্তু আমি আপনাকে বালাকাল থেকেই তো দেখছি । আপনার মন 
বড় কোমল, রক্তাবক্তিতে আপনাব একেবারেই রুচি নেই । কিছুটা থাকলে বরং আপনি নিষ্কণ্টক 
হতে পাবতেন । ভরতের মতন সামান্য একটি প্রাণীকে হত্যার বাপারে সম্মতি জানানো আপনার 
পক্ষে অসম্ভব | নিশ্চয়ই অন্য কোনও ষড়যন্ত্র ছিল এবং ইঙ্গিতটা ছিল আপনার দিকে, যাতে এ 
ব্যাপাবে কোনও তদন্ত না হ্য । 

বাধাকিশোর বললেন, ভরতকে আব দেখিনি বটে, তাকে নিয়ে মাথাও ঘামাইনি । একবার শুধু 
ভেবেছিলাম, সে কাছুয়ার সন্তান, রাজকুমারদের ভাতা পাবারও অধিকারী নয়, তাই লেখাপড়া শিখে 
সে এ বাজা ছেডে চলে গেছে জীবিকার সন্ধানে । সেটা অস্বাভাবিক কিছু নয় । আহা, ছেলেটাকে 
কে মাবল £ এতদিন পর তা কি জানার উপায় আছে ? শশিভৃষণ মাস্টার আমার সম্পর্কে এই ধারণা 
করে রেখেছেন, পৃথিবীতে একজন মানুষই ব বিনা অপরাধে আমাকে খুনি ভাববে কেন ? 

হঠাৎ আর একটা কথা মনে পড়ায় তিনি ব্যস্ত হয়ে বললেন, মহিম, মহিম বঙ্গবাসী পত্রিকায় যিনি 
মাঝে মাঝে নিবন্ধ লেখেন, সেই শশিভৃষণ সিংহ আর আমাদের মাস্টারমশাই কি একই ব্যক্তি ? 

, মহিম বলল, খুব সম্ভবত একই | ওই লেখায় মাঝে মাঝেই ত্রিপুরার প্রসঙ্গ থাকে । 

রাধাকিশোর বললেন, কী সর্বনাশ ! যদি কখনও এই কাহিনী লেখেন ! লোক চক্ষে আমি হেয় 
হয়ে যাব। ‘বঙ্গবাসী’ পত্রিকা ত্রিপুরা রাজ্যের শাসন ব্যবস্থার ছিদ্রান্বেষণে খুব উৎসাহী । জুম চাষ 
নিয়ে একবার কত বিদ্রুপ করেছিল মনে সেই ? মহিম, যেমন করে পারো, শশিভৃষণ সিংহকে খুঁজে 
বার করো । তাঁর ভুল ভাঙাতেই হবে | 

এক সপ্তাহের মধ্যে সপারিষদ ২০০ পু এলেন কলকাতায় । প্রথমেই 
সম রবীন্দ্রনাথের মাধ্যমেই রাধাকিশোর কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের 


৩৬৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সঙ্গে পরিচিত হচ্ছেন, তিনি স্বয়ং কারুর সঙ্গে যোগাযোগ করতে সংকোচ বোধ করেন, সুতরাং 
রবীন্দ্রবাবুর ফেরার অপেক্ষায় থেকে তিনি অন্য কাজে মন দিলেন | মহিমকে তিনি সারাক্ষণ উত্ত্যক্ত 
করেন শশিভৃষণ সিংহকে একদিন এই সার্কুলার রোডের বাড়িতে নিয়ে আসার জন্য । 

শশিভৃষণের ঠিকানা সংগ্রহ করা কঠিন হল না, ‘বঙ্গবাসী’ পত্রিকার কাযলিয় থেকেই পাওয়া 
গেল । 
লেখালেখি করেন । জীবিকার জন্য ব্যবসা-বাণিজ্য বা কোনও চাবি গ্রহণ করেননি, জমা টাকা 
ব্যাঙ্কে লগ্নি করেছেন, যা সুদ পান তাতেই স্বচ্ছন্দে সংসার চলে যায় । ফটোগ্রাফি চচরি বিলাসিতা 
আর নেই । শশিভৃষণেব বর্তমান চেহারায় আগেকার সেই ছিপছিপে সুদর্শন মানুষটিকে খুঁজে পাওয়া 
যাবে না। শরীর এখন ভারী হয়ে গেছে, কপাল প্রশস্ত হতে হতে পৌঁছে গেছে মাথার অর্ধেক পর্যন্ত, 
বাকি চুলেও যেন পাউডারের ছোপ লেগেছে । বছর দু'-এক আগে চন্দননগর স্টেশনে ট্রেন থেকে 
নামতে গিয়ে প্লাটফর্মে আছাড় খেয়ে পড়ে যান, বাঁ পায়ের মালাইচাকি ঘুরে গিয়েছিল, সেই থেকে 
ওই পায়ে আর জোর পান না, একটা হাঙরমুখো ছড়ি তাঁর সঙ্গে থাকে সব সময় । 

চোহারায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন ঘটে গেছে অনেকখানি । পা ভাঙা অবস্থায় 
যখন শয্যাশায়ী থাকতে হয়েছিল প্রায় মাস দু'এক, সেই সময় শশিভৃষণ বারবার নিজের জীবন 
পযালোচনা করেছেন । তারই মধ্যে একদিন তাঁর মনে প্রশ্ন জাগল, ভূমিসৃতার জন্য তিনি অমন 
পাগল হয়েছিলেন কেন ? সমস্ত যুক্তিবোধ ও কাগুজ্ঞান বিসর্জন দিয়ে তিনি ভূমিসৃতাকে পেতে 
চেয়েছিলেন | কিন্তু অর্থবল. সামাজিক প্রতিষ্ঠা এমনকী জাতিভেদের সংস্কার বর্জিত ওঁদার্য দেখিয়েও 
যে রমণীর প্রেম পাওয়া যায় না, তা কি তিনি জানতেন না ? এত কাব্য-সাহিত্য পাঠ তা হলে বৃথা । 

বেশ কয়েক বছর ধরে শশিভূষণ অবুঝ ছিলেন । বেচারি ভরতের চালচুলো ছিল না। 
পিতৃ-পরিচয় ছিল না, জীবনের স্থিরতা ছিল না, সে শুধু পেয়েছিল ভূমিসৃতার প্রেম, সেটুকুও সহ্য 
করতে পারেননি শশিভূষণ । ভরতের সঙ্গে তাঁর ন্েহ-দয়া-মায়ার সম্পর্ক এক নিমেষে উবে গেল, সে 
হয়ে উঠল তাঁর দু'চক্ষের বিষ | জীবনে আর তাঁর মুখ দর্শন করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, 
অথচ ভরতের কী দোষ ছিল ? J 

ভুমিসৃতাকে তিনিও পাননি, ভরতও পায়নি । সেই ভূমিসৃতাই যে নাম বদল করে থিয়েটারের 
অভিনেত্রী হয়েছে, সে খবরও এক সময় জেনে গিয়েছিলেন শশিভৃষণ | তিনি দুটি সন্তানের জনক, 
তাঁর কোমল স্বভাবা স্ত্রী সংসারটিকে সুশ্রী করে রেখেছেন, পাড়া প্রতিবেশীরা তাঁকে অতি ভদ্র ও 
রুচিবান গৃহস্থ হিসেবে জানে, কিন্তু তাঁর বুকের মধ্যে যে এখনও ভূমিসুতাকে পাবার তীব্র বাসনা ধক 
ধক করে, তা কেউ টের পায় না। ভূমিসূতা অভিনীত একই নাটক তিনি বারবার দেখতে গেছেন । 
আর কোনও অভিনেতা-অভিনেত্রীর সংলাপ তাঁর কানে যায়নি, নাটকের কী কাহিনী তা তিনি গ্রাহ্য 
করেননি, প্রথম সারির মাঝখানে দর্শকদের আসনে বসে শশিভূষণ এক দৃষ্টিতে চেয়ে থাকতেন 
ভূমিসূতার দিকে । দীর্ঘশ্বাসের সঙ্গে তাঁর বারবার মনে হত, এই রমণীকে পেলে তাঁর জীবনে অন্য 
রকম হয়ে যেতে পারত । শান্ত ভদ্র গৃহস্থ নয়, তিনিও হতে পারতেন এক উদ্দাম শিল্পী । 

থিয়েটারের রমগ্রীদের কোনও না কোনও ধনী ব্যক্তি দখল করে রাখে । সে-রকম কারুর রক্ষিতা 
হয়েও তাদের থাকে আর একজন গোপন পিরিতের মানুষ । যে-সব মঞ্চনারী কিছুটা তেজস্বিনী হয়, 
তারা একজনের অধীনে বেশিদিন থাকে না, মাঝে মাঝে বাবু বদলায় । সুন্দরী নৃত্য-গীত 
পটীয়সীদের বারাঙ্গনা হওয়াই নিয়তি । শশিভুষণ গোপনে খোঁজখবর নিয়ে জেনেছিলেন, ভূমিসৃতা 
ওরফে নয়নমণি কোনও বড় মানুষেরই বশীভূত নয়, ভরতও ধারে কাছে কোথাও নেই। কোনও 
পুরুষই ভূমিসৃতার কাছ ঘেঁষতে পারে না। একদিন শশিভৃষণ শো-এর শেষে মঞ্চের পিছনে গিয়ে 
দাঁড়িয়েছিলেন । 

ভূমিসৃতাকে ঠিক কী বলবেন তা ভেবে যাননি । ভূমিসূতা তাঁকে দেখে কী রকম ব্যবহার করবে, 
সেটাই জানতে চেয়েছিলেন । অমর দত্তর স্টেজের খুব রমরমা, তার নায়িকা নয়নমণি সত্যিই বহু 


৩৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দর্শকের নয়নমণি, তার অঙ্গুলিহেলনে বহু পুরুষ ছুটে আসবে, এতদিন পর সুযোগ পেয়ে ভূমিসৃতা 
অনায়াসেই শশিভৃষণকে অপমান করে তাড়িয়ে দিতে পারে । গ্রিনরমের দরজার কাছে শশিভূষণকে 
দেখে ভূমিসৃতা থমকে দাঁড়াল, না-চেনার ভান করল না, উদ্ধত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল না, আস্তে 
আস্তে বসে পড়ল হাঁটু গেড়ে । অঙ্গে জরির পোশাক, মুখে রাজনন্দিনীর মেক আপ, খোঁপায় মুক্তোর 
মালা জড়ানো, তবু শশিভৃষণের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে সে প্রণাম জানাল । শশিভৃষণ 
কেঁপে উঠেছিলেন, তাঁর মুখ দিয়ে একটি বাক্যও নিঃসৃত হয়নি, হঠাৎ চক্ষু জ্বালা করে উঠেছিল। 
এতকালের অবরুদ্ধ বাসনার বেগ তিনি সামলাতে পারছিলেন না। সেই অবস্থা ভূমিসৃতার কাছ 
থেকে গোপন করার জন্য তিনি দ্রুত সেখান থেকে প্রস্থান করেছিলেন । 

তারপর থেকে শশিভৃষণ ভাবতেন, চেষ্টা করলে ভূমিসৃতার সঙ্গে দেখা করা যায়, সে অপমান 
করে ফিরিয়ে দেবে না, কিন্তু তিনি তাকে কী বলবেন ? কী চাইবেন তার কাছে । সে বিষয়ে কিছুতেই 
মনস্থির করতে পারেননি বলে শশিভূষণ আর ভূমিসৃত'র জন্য মঞ্চের পেছন দিকে যাননি, কিন্তু 
দর্শকের আসনে নিয়মিত বসতেন । পা ভাঙার সময় একদিন লাঠিতে ভর দিয়ে স্নানের ঘরে যেতে 
যেতে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি নিজের দিকে তাকিয়ে বললেন, ওকে আমি কী বলব ? আয়নার 
মুখখানিতে পাঁচ দিনের না কামানো খোঁচা খোঁচা কাঁচা-পাকা দাড়ি, চোখ দুটি ফোলা ফোলা, মধ্য 
বয়েসের ছাপ অতি স্পষ্ট । আর মঞ্চে সেই নারী এখনও যৌবনের প্রতিমূর্তি । শশিভুষণ বললেন, 
ওকে কি আমি বলতে পারি, এই স্ত্রী-পুত্রকন্যা সমেত সংসার ছেড়ে আমি তোমার কাছে চলে 
আসতে চাই ! কিংবা এ সবও বইল, গোপনে তুমি আমাকে তোমার শয্যার অংশীদার করে নাও । 

আয়নায় সেই মুখখানি হাসতে আরম্ভ করেছিল । কী অদ্ভুত, অবাস্তব শোনাচ্ছিল কথাগুলি । 
একা একা বেশ কিছুক্ষণ তিনি হাসলেন, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়ার মতন সেই থেকে তাঁর 
ভমিসৃতাৰ ঘোব কেটে গেল । ভূমিসৃতাকে নিয়ে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বেশিদিন 
টেনে নিয়ে যাওয়া যায় না, বয়েস যে কারুকে ক্ষমা কবে না। 

তারপব থেকে আব থিয়েটার দেখতে যান না শশিভূষণ, কোনও থিয়েটারই না। ঘোর কেটে 
যাবার পব মনে বেশ একটা প্রশান্তি এসেছে । ভরতকেও তিনি ক্ষমা করে দিয়েছেন । এখন একবার 
ভরতের সঙ্গে দেখা হলে তাকে বক্ষে জড়িয়ে ধরতেন । কিন্তু কোথায় ভরত ! 

মহিম ঠাকুর যখন চন্দননগরে দেখা করতে এসে একবার মহারাজ রাধাকিশোরের সন্নিধানে যাবার 
জন্য অনুবোধ জানাল, শশিভূষণ সে প্রস্তাব হেসে উড়িয়ে দিলেন । তিনি বললেন, মহিম, আমি 
ছিলাম বর্তমান মহারাজের বাবার কর্মচারী, ইনি তখন ছিলেন রাজকুমার, আমার কাছে দু'চারবার পড়া 
জানতেও এসেছিলেন, এক হিসেবে তিনি আমার ছাত্র, তখন তুমি বলতাম, এখন তাঁর সামনে গিয়ে 
আপনি-আজ্জে করে কুর্নিশ জানাতে পারব না। 

মহিম বলল, সে সব নাহয় নাই করলেন । মহারাজ নিছক প্রথার ওপর জোর দেন না। 

শশিভূষণ বলেন, তা বললে কী হয় ! সিংহাসনের অধিকারীর একটা সম্মান তো অবশ্যই প্রাপ্য । 
তা ছাড়া ওসব পর্ব আমার জীবন থেকে চুকে গেছে । আর গিয়ে কী হবে? 

মহিম আসল কথাটাই জানাল না । বিনীতভাবে বলল, আপনি পত্রপত্রিকায় মাঝে মাঝে ত্রিপুরার 
প্রসঙ্গ লেখেন, তাতে মহারাজ বিশেষ সন্তুষ্ট । এখানকার অনেকেই তো ত্রিপুরা রাজ্য বিষয়ে বিশেষ 
কিছুই জানে না, মনে কারে ওটা একটা পাগুববর্জিত দেশ । মহারাজ সেই বিষয়েই আলোচনা করতে 
চান, আর আপনার ওপরে কখনও যদি অবিচার হয়ে থাকে, মহারাজ তারও প্রতিকার করবেন । 

শশিভূষণ হাসলেন । বললেন, হুঃ, অবিচার যদি কিছু হয়েও থাকে, মহারাজ এতদিন পর তার কী 
প্রতিকার করবেন ? তা ছাড়া অবিচারের প্রশ্ন ওঠে না, মহারাজ বীরচন্দ্রমাণিক্যের কাজে আমি স্বেচ্ছায় 
ইস্তফা দিয়েছি । কেউ বাধ্য করেনি । 

মহিম তবু বলল, আপনি বর্তমানে কোনও কর্মে যুক্ত নন । আমাদের রাজ সরকার থেকে কেউ 
অবসর নিলে তাঁকে মাসোহারা দেবার ব্যবস্থা আছে । মহারাজ সে ব্যাপারেও-__ 

তাকে থামিয়ে দিয়ে শশিভূষণ বললেন, ঈশ্বরের আশীবাদে আমি পৈতৃক সম্পত্তির যা ভাগ 


৩৬৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পেয়েছি, তাতেই আমার বাকি জীবন কেটে যাবে ! আমার প্রয়োজনও তেমন বেশি নয়। তুমি 
বোধহয় জানো না, ত্রিপুরায় যে আমি শিক্ষকতা করতে গিয়েছিলাম, তা জীবিকার জন্য নয়, সেটা 
ছিল আমার শখ | মহারাজকে বোলো, রাজ্যে তো গরিব দুঃখীর অভাব নেই, আমাকে যা দিতে চান 
তা যেন ওদের মধ্যে বিলিয়ে দেন । 

মহিমের কাছে সব বৃত্তান্ত শুনেও রাধাকিশোর নিরস্ত হলেন না । তিনি বললেন, শশিভূষণ মাস্টার 
যদি আসতে না চান, আমি যাব তাঁর কাছে । তোমরা সেই ব্যবস্থা করো । 

কিন্তু সেটাও সম্ভব নয । একজন রাজার পক্ষে অনাহৃতভাবে কোনও প্রাক্তন কর্মচারীর বাড়ি 
যাওয়া শোভা পায় না। তা ছাড়া শশিভৃষণ থাকেন ইংরেজ রাজত্বের বাইরে, ফরাসডাঙ্গায় । হুট 
করে সেখানে যাওয়াটা সুনজরে দেখবে না ইংরেজ সরকার । যত ছোটই রাজ্য হোক, তবু 
রাধাকিশোর সেখানকার স্বাধীন রাজা তো বটে। ফরাসি এলাকায় যেতে হলে তাঁর মান-মযাদা 
সহকারেই যাওয়া উচিত । 

মহিম নিজ বুদ্ধিবলে এর পরেও উভয়ের সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করে ফেলল । 

শশিভূষণ বঙ্গবাসী পত্রিকার কাযলিয়ে মাঝে মাঝে রচনা জমা দিতে আসেন । সেখানে কিছু 
সাহিত্যিকের সঙ্গে গল্পগুজবও হয় । একদিন সন্ধ্যাকালে বঙ্গবাসী দফতর থেকে বেরিয়ে শশিভৃষণ 
দেখলেন, সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে মহিম | পাশের একটি জুড়িগাড়িতে মহারাজ রাধাকিশোর 
উপবিষ্ট । 

রাজারা কারুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন না । রাধাকিশোর গাড়ি থেকে নেমে সসম্মানে হাত 

শশিভষণও প্রতিনমস্কার জানিয়ে বললেন, মহারাজের জয় হোক । আপনার সবঙ্গিণ কুশল 
তো? 

রাধাকিশোর বললেন, মাস্টারমশাই, আগে আপনি আমায় তুমি বলে সম্মোধন করতেন । আমি 
তো আগের সেই রাধাকিশোরই আছি । 

মহিম বলল, আপনারা দু'জনে গাড়িতে উঠে কথা বলুন বরং । 

একটু ইতস্তত করে শশিভূষণ উঠে বসলেন । তারপর বললেন, আমাকে গঙ্গার ওপারে গিয়ে ট্রেন 
ধরতে হবে | হাতে বেশি সময় নেই । 

রাধাকিশোর বললেন, চলুন আপনাকে স্টেশন পর্যস্ত পৌঁছে দিয়ে আসি । 

শশিভৃষণ বললেন, তার প্রয়োজন হবে না । কিন্তু মহিম, তুমি মহারাজকে এখানে নিয়ে এসেছ। 
গুরুতর কোনও কারণ ঘটেছে নাকি ? 

মহিম বলল, নতুন সংখ্যা ‘বঙ্গবাসী’ আমরা আজই সকালে পড়েছি। সম্পাদকীয়তে তীব্র 
কশাঘাত করে লেখা হয়েছে ইংরেজ পলিটিক্যাল এজেন্টের কাছে মহারাজ মাথা বিকিয়ে দিতে 
যাচ্ছেন । সেই লেখা পড়ে মহারাজ খুব উদ্বিগ্ন । অভিযোগ একেবারেই সত্য নয় । 

শশিভৃষণ বললেন, এ পত্রিকার সম্পাদকীয় আমি রচনা করি না। সম্পাদকমশাই আমার মতামতে 
প্রভাবিত হবেন না। এ ব্যাপারে আমার কোনও হাত নেই । তবে সম্পাদকের এটুকু উদারতা আছে 
তিনি আমার রচনায় হস্তক্ষেপ করেন না, আমি স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারি । 

তারপর তিনি রাধাকিশোরের দিকে তাকিয়ে বললেন মহারাজ, আমি নিজে কখনও ত্রিপুরার 
বিরুদ্ধে কিছু লিখব না, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো | শুধু ত্রিপুরার নুন খেয়েছি বলেই নয়, 
রাজ্যটি আমার ভারী পছন্দের । সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সরল আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ 
করেছে। এতগুলি জাতি, এতগুলি ভাষা, তবু সবাই মিলেমিশে আছে, এমন দৃষ্টাত্তই বা আর 
কোথায় ! 

রাধাকিশোর বলেন, মাস্টারমশাই, আপনার মনে কোনও ক্ষোভ নেই তো? 

শশিভূষণ বললেন, না। সে রকম কোনও কারণ ঘটেনি তো ! তা ছাড়া, এই বয়েসে আমি মনে 
কোনও ক্ষোভই পুষে রাখিনি । মহারাজ রাধাকিশোর, আমি কথা দিচ্ছি, আমার দ্বারা ত্রিপুরার কোনও 


৩৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অপকাব কখনও হবে না । এবারে গাড়ি থামাতে বলো, আমি নেমে যাই । 

রাধাকিশোর ইঙ্গিতপূর্ণ চোখে মহিমের দিকে তাকালেন । 

মহিম বলল, মাস্টানমশাই, আপনি ব্যস্ত হচ্ছেন কেন ? আমরা আপনাকে গঙ্গার ঘাট পর্যন্ত পৌঁছে 
দেব। আর একটা কথা মহাবাজ নিজের মুখে বলতে পারছেন না । আমি বলি ? 

শশিভৃষণ কৌতূহলী হয়ে বললেন, হ্যাঁ, বলো । 

মহিম বলল, মাস্টারমশাই, অনেকদিন আগে আপনি ত্রিপুরার রাজবাড়িতে একটা গুরুতর ঘটনার 
কথা আমাকে বলেছিলেন, সেটা আমি এতদিন গোপন রেখেছিলাম | কিছুদিন আগে আমি কথায় 
কথায সেটা মহাবাজেব সমক্ষে প্রকাশ করে ফেলেছি । মহারাজ তাতে খুবই আহত হয়েছেন । 
আপনার কাছে প্রকৃত সত্য উদঘাটিত না হলে তিনি কিছুতেই শাস্তি পাবেন না । আপনি বলেছিলেন, 
রি তি নাল রা রান ীরন বরের চা রানার 
তিনিই দায়ী । 

বাধাকিশোর ঝুঁকে পড়ে আবেগের সঙ্গে বললেন, মাস্টাবমশাই, আপনাকে বিশ্বাস করতেই হবে, 
আমি দায়ী নই । আমি ঘুণাক্ষরেও কিছু জানতাম না। 

শশিভষণ মহারাজেব মুখের দিয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন । তারপর মহিমকে জিজ্ঞেস করলেন, 
তোমাকে আমি এ কথাটা বলেছিলাম ? কবে বলো তো ? 

মহিম বলল, এঁর পিতা, আমাদের স্বর্গত মহাবাজ যখন প্রথমবার কলকাতায় এসে সার্কুলার 
রোডের বাডিতে উঠেছিলেন, আমি তখন কলকাতায় ছাত্র ছিলাম__ 

শশিভিষণ বললেন, হু, তোমাকে বলেছিলাম, তার একটা গূঢ় উদ্দেশ্য ছিল । 

রাধাকিশোর বললেন, ভবতকে হত্যা করার নির্দেশ আমি দিইনি । আমি যে-কোনও শপথ নিয়ে 
বলতে পাবি । 

শশিভষণ বললেন, এখন আমি বিশ্বাস কবি । নবহত্যা তোমার স্বভাবধর্ম নয়। কিন্তু কোন্‌ 
অপবাদে জানি না, কাকব নির্দেশে ভরতকে পৃথিবী থেকে সরিয়ে দেবার ব্যবস্থা হয়েছিল । দেহরক্ষী 
বাহিনী ও সেপাইদের কর্তৃত্ব তখন তোমাব হাতে ছিল, তাই তোমার নির্দেশে কিংবা জ্ঞাতসারে এই 
কাণ্ডটি ঘটেছিল, এটা মনে হওয়া স্বাভাবিক । 

রাধাকিশোব বললেন, মাস্টারমশাই, আমাদের প্রাসাদে ষডযন্ত্কারীর অভাব তখনও ছিল না, 
এখনও নেই । এখনও আমি অনেকের বিষ নিশ্বাস টের পাই। 

শশিভষণ বললেন, মহিম, তোমাকে আমি ওই ঘটনা বলেছিলাম, যাতে তুমি অন্যদের জানিয়ে 
দাও যে ভবতের নিশ্চিত মৃত্যু ঘটেছে । কেউ আর তার খোঁজ করবে না । ভরতকে খুন করার অতি 
নিষ্ঠুব ব্যবস্থা হলেও এক চমকপ্রদ উপায়ে সে শেষ পর্যন্ত বেঁচে গেছে। সে বেঁচে আছে। 

রাধাকিশোব বললেন, আঁ । সে বেঁচে আছে ? 

শশিভিষণ বললেন, হ্যাঁ, সেই অবস্থা থেকে বেঁচে সে কলকাতায় চলে এসেছিল । এখানে 
লেখাপড়া শিখে কৃতবিদা হযেছে! সুতরা মহারাজ, তার হত্যার অপরাধের বোঝা তোমাকে বহন 
করতে হবে না। 

রাধাকিশোর উদ্ভাসিত মুখে বললেন, ভরত তবে বেঁচে আছে । সে আমার ভাই । তাঁকে আমি 
ত্রিপুরা ফিরিয়ে নিয়ে যাব । উচ্চ পদ দেব । সে কোথায় আছে বলুন, আমি এখনি তার কাছে যেতে 
চাই । 

দুদিকে মাথা নেড়ে শশিভূষণ ধীরভাবে বললেন, তুমি ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও সে যেত কি 
না তাতে সন্দেহ আছে। সে যাই হোক, সে কোথায় আছে আমি জানি না। কোনও কারণে আমার 
ওপর তার প্রবল অভিমান হয়েছে । হয়তো এ জীবনে আর সে কখনও আমার সঙ্গে দেখা করবে 
না। 


৩৬৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


2g 
€ aminlly atl বি ন্ট 


৫১ ৫৮ হে 

সারাদিন ধরে একটা গানের কলি মনের মধ্যে ঘুরছে। এক-এক দিন হয় এ রকম । কোথা থেকে 
চলে আসে একটা গান, তাবপব ভোমরার মতন ঘুরতেই থাকে, অন্য কোনও গানকেও আর কাছে 
আসতে দেয় না। সংসারেব শত কাজে বাস্ত হয়ে পড়লেও সেই গান ঠিক খুঁটি ধরে বসে থাকে, 
স্নানের সময় জলের ধাবাপাতেও শোনা যায় সেই সুর, এমনকী রান্নাঘরের ছ্যাকগ্াকানি শব্দের 
মধ্যেও সেই গান গুঞ্জরিত হয় | 

নয়নমণি গানটি শুনেছিল তিন দিন আগে । যাদুগোপালের বাড়িতে ওদের দশম বিবাহবার্ষিকীর 
জীবন থাকতে নেই। সমাজের সব স্তরের মানুষ থিয়েটার দেখতে আসে, নট-নটাদের 
অভিনয়-ছলাকলা দেখে মুগ্ধ হয়, হাততালি দেয়, কিন্তু কেউ তাদের বাড়িতে ডাকে না। বিলাসী 
ধনীরা সুন্দরী নটাদের বক্ষিতা রাখতে চায়, উৎসবে-অনুষ্ঠানে কোনও নৃত্যগীত পটিয়সীকে মুজরো 
দিয়ে নিয়ে যায়, কিন্তু বিয়ে-শ্রাদ্ধ-অন্নপ্রাশনে আর পীচজনের মতন নিমন্ত্রণ করে পঙ্ক্তিভোজে 
কিছুতেই বসাবে না। নয়নমণি সেই যে প্রথমেই প্রতিজ্ঞা করেছিল, মঞ্চের বাইরে আর কোথাও সে 
কারুকে নাচ দেখাবে না, গানও শোনাবে না, সে প্রতিজ্ঞা এখনও অক্ষুণ্ন রেখেছে, তাকে মুজরো 
দেবার কথা বলতেও কেউ সাহস করে না। 

কিন্তু যাদুগোপালের পরিবারের সঙ্গে তার প্রায় আত্মীয়তার বন্ধন স্থাপিত হয়ে গেছে। সেখানে 
তাকে মাঝে মাঝে যেতেই হয় | ওরা সমাজের অনেক রীতিনীতিরই তোয়াক্কা করে না, নয়নমণিকে 
ওরা নাচ-গানের জন্যও ডাকে না, অন্যান্য আমুস্ত্রিতদের মতনই এক টেবিলে খানা খেতে বসায়, 
পাতিয়েছি। 

বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন ছাড়াও আরও নানারকম অনুষ্ঠান হয় যাদুগোপালদের বাড়িতে । প্রত্যেক 
মিলে গান-বাজনায় মেতে ওঠে, অনেক খাওয়া-দাওয়া হয় । এই সব অনুষ্ঠানের কথা নয়নমণি আগে 
কখনও শোনেইনি । 

দোতলার বড় হল ঘরটিতে কার্পেট পাতা হয়েছিল সেদিন । যাদুগোপাল আদালতে যায়নি, 
মক্কেলদেরও বাড়িতে আসতে মানা করে দেওয়া হয়েছিল । অন্যান্য দিন যাদুগোপালকে সাহেবি 
পোশাক ছাড়া দেখাই যায় না, সেদিন পরেছিল কৌচানো ধুতি আর সিক্ষের কুর্তা, হাতে জড়ানো 
গোড়ের মালা । জনা চল্লিশেক অতিথি, তাদের সাজ-পোশাক দেখলে চোখ ধীধিয়ে যায় । বোঝাই 
যায় যে, তারা সমাজের ওপর মহলের মানুষ । নয়নমণি গিয়েছিল একটা গরদের শাড়ি পরে, মঞ্চের 
বাইরে সে শরীরে কোনও অলঙ্কার ধারণ করে না । 

সবাই সে কার্পেটের ওপর বসেছিল গোল হয়ে,-তারপর দৃ'ঘণ্টা ধরে চলেছিল গান ও কাব্যপাঠ । 
বড় ভাল লেগেছিল নয়নমণির, যেন সর্ব অঙ্গ দিয়ে সে সেই ভাল-লাগা অনুভব করেছিল । সে যে 
একজন থিয়েটারের অভিনেত্রী তা নিশ্চয়ই চিনেছিল অনেকে, কিন্তু কেউ কোনও ভাবাত্তর দেখায়নি, 
সহজ সুরে কথা বলেছে তার সঙ্গে ৷ গান-কবিতার ফাকে ফাকে রঙ্গ-রসিকতাও করছিল কেউ কেউ, 
কিন্তু সবই উঁচু তারে বাঁধা, স্থূল রুচির কোনও চিহ্ন ছিল না। যাদুগোপালের অনুরোধে নয়নমণিও 
গান গেয়েছিল, থিয়েটারের গান নয়, তার পূর্ব জীবনে শেখা জয়দেবের গীতগোবিন্দের পদ, সবাই 


৩৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


খুব তাবিফ করেছিল । 
নয়নমণির । কিশোবীটিব যেমন অপরূপ মুখের লাবণ্য, তেমনই তার বীণা-নিন্দিত কণ্ঠস্বর | 
যে-কোনও গান একবার শুনলেই তুলে নিতে পারে নয়নমণি । এই গানটির সুর তেমন কঠিন কিছুও 
নয়, অনেকটা কীর্তনাঙ্গের । 
নযন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে 
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে-" 
এই গানটি বেশ বড, পবেব কথাগুলি নয়নমণির মনে নেই। দ্বিতীয় গানটি ছোট, অনবদ্য, যেন 
একটি হিবেব টুকবো । এবকম গান জীবনে শোনেনি নয়নমণি | খেয়াল-ঠংরির মতন নয়, তাল 
নেই, অন্তরা নেই, মাত্র চারটি পঙ্ক্তি, যেন কারুর হৃদয়ের ব্যাকুল আর্তি মিশে আছে সুরের 
ঝরনাধাবায 
বধূ, তোমায় করব রাজা তরুতলে 
বনফুলের বিনোদমালা দেব গলে । 
সিংহাসনে বসাইতে হৃদয়খানি দেব পেতে, 
অভিষেক করব তোমায় আখিজলে । 
শুনতে শুনতে চোখ বুজে গিয়েছিল নয়নমণির, সে একটু একটু দুলছিল । তার মনে হচ্ছিল, 
এরকম একটি গানে তুলনায় আর সব কিছু তুচ্ছ। কেউ যদি বলে, তোমার যাবতীয় বিষয়-সম্পত্তি, 
টাকা পযসা সব কিছু দিতে পারো এই গানের বিনিময়ে, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে । 
এত তাডাতাডি শেষ হযে গেল গানটি ! আর নেই ? সে সহজভাবে চেয়ে রইল কিশোরীটির 
দিকে । কিশোরীটি তানপুবা সরিয়ে রাখল, আর গাইবে না। নয়নমণি তার পাশে বসা সুনেত্রাকে 
ফিসফিস করে জিজ্ঞেন করল, এই গান কে রচেছেন ? 
সুনেত্রা বলল, প্রথমটা তো জানি, দ্বিতীয়টা আমি আগে শুনিনি । কী জানি, জ্যোতিকাকার 
নাকি ! ওটা কার রে মণি £ 
কিশোরীটি বলল দুটোই ববিকাকার । 
সুনেত্রা বলল, আমাদের রবিকাকা কে জানো ? রবীন্দ্রনাথ ঠাকুর, নাম করা কবি। নিজেদের 
কাকা বলে বলছি না, কবিবর নবীনচন্দ্র সেনও ওর প্রশংসা করেছেন। তুমি হয়তো ওঁর নাম 
শোনোনি, তোমাদেব থিয়েটাবে কিন্তু ওঁর একখানা নাটক চলেছিল কিছু দিন । 
নয়নমণিব মুখমণ্ডলে এক ঝলক বক্ত এসে গেল । রবীন্দ্রবাবুকে কি তাকে চেনাতে হবে? সে 
এব মধ্যে ওঁর সব বই পড়ে ফেলেছে, ওঁর নাম শোনা মাত্র চোখের সামনে ভেসে উঠেছে সেই 
দেবদুর্লভ কান্তি । তিনি যে নযনমণির আরাধ্য দেবতা । নয়নমণি এর মধ্যে নিজের নাম না দিয়ে 
কত চিঠি লিখেছে তাকে | 
নয়নমণি মুখ নিচু করে রইল একটুক্ষণ ' তার মনের মধ্যে এখন কী যে চলছে, কী প্রণয়ানুভুতির 
আলোডন, তা কেউ বুঝে ফেলবে না তো! 
একটু পরে নিজেকে কিছুটা সামলে নিয়ে সে জিজ্ঞেস করল, ওর গান কে শেখান ? 
. সুনেত্রা বলল, উনি নিজেই শেখান । একটা গান লিখে, সুর বসিয়ে রবিকাকা কাছাকাছি যাকে 
পান তাকে শিখিয়ে দেন। প্রতিভাদিদি, সরলাদিদি, ইন্দিরাদিদি এঁরা অনেক গান সঞ্চয় করে 
রেখেছেন । ব্রাহক্মসমাজেব অনেককেও রবিকাকা নিজের গান শিখিয়েছেন । তার বাইরে আর তো 
বিশেষ কেউ ওঁর গান জানে না। রবিকাকার গানের মজা কী জানো, উনি পত্র-পত্রিকায় 
গানগুলোকে কবিতা হিসেবে ছাপিয়ে দেন, সেগুলোর যে সুর আছে তা পাঠকরা বুঝতে পারে না। 
আমরা জানি, নিজেদের মধ্যে আনন্দ করে গাই । 
নয়নমণি বলল, যারা এই গান শোনে না, তারা যে কত বঞ্চিত হয়ে রইল ! 
সুনেত্রা একটুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল নয়নমণির দিকে । তারপর ভেতর থেকে কেউ 


৩৭১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অগত্যা যেতেই হল নযনমণিকে ! মহড়ায় একবার জুড়ে গেলে মন খারাপের অবকাশ থাকে না । 
ক্লাসিকে এখন চলছে ‘দেলদার’ নাটক, শীঘ্র শুরু হবে বঙ্কিমবাবুর 'কৃষ্ণকান্তের উইল’ অবলম্বনে 
‘ভ্রমর’ । নাট্যরূপ দিয়েছে অমর দত্ত নিজে ৷ দত্ত বাড়ির এই বয়াটে ছেলেটির যে এত গুণ তা কে 
জানত ৷ ভাল অভিনয় করে, জোরালো কণ্ঠস্বর, চেহারা সুন্দর, এসব ছাড়া সে নাটকও লিখতে 
পারে । ‘ভ্রমর’ নাটকে সাঙ্ঘাতিক কাণ্ড হবে, ঘোড়ায় চড়ে মঞ্চে আসবে অমরেন্দ্রনাথ, বারুণী দিঘিতে 
নিমজ্জমানা রোহিণীকে সে উদ্ধার করবে ! 

অমব দত্তর সঙ্গে নয়নমণির বেশ একটা খেলা চলছে। অভিনেতা ও থিয়েটারের ম্যানেজার 
হিসেবে অমরেন্দ্রনাথ মহডার সময় কিংবা মঞ্চে সংযত থাকে । কিন্তু ছুটির দিনে তার উচ্ছৃজ্থলতা সব 
মাত্রা ছাড়িয়ে যায । যেন একই মানুষের দুটি সম্পূর্ণ আলাদা রূপ । মানিকতলার বাগানবাড়িতে 
নেশায় উন্মত্ত হয়ে, চক্ষু লাল করে বিকৃত ক্ঠে সে যখন রাশি রাশি অশ্লীল বাক্য উচ্চারণ করে, 
তখন বিশ্বাসই করা যায় না যে, এই মানুষটিই আদর্শ নায়ক রূপে মঞ্চের পাদপ্রদীপের সামনে দাড়িয়ে 
হাজার হাজাব দর্শকের চিত্ত জয় করতে পারে । অমরেন্দ্রনাথ নিজেই বলে যে মাঝে মাঝে সম্পূর্ণ 
বিশৃঙ্খল না হযে গেলে তার মাথায় সৃষ্টি ক্ষমতা ঠিক বিকশিত হয় না। 

যে-সব দিন থিয়েটার বন্ধ থাকে, সে সব দিনে এক একটি অভিনেত্রীকে নিয়ে ছিনিমিনি খেলাও 
তাব শখ । অনেক মেয়েই তাতে স্বেচ্ছায় রাজি হয়, যাদের তেমন ইচ্ছে থাকে না তারাও 
অমরেন্দ্রনাথের দাপটের ভয়ে রাজি হয়ে যায় । একমাত্র নয়নমণিকেই সে আজও বাগে আনতে 
পারেনি, এই পরাজয়টাও সে মেনে নিতে পারছে না। নয়নমণি জানিয়ে দিয়েছে, সে আর কোনও 
দিনই মানিকতলার বাগানবাডিতে মহড়া দিতে যাবে না। নয়নমণিকে জব্দ করার কোনও উপায়ই 
খুঁজে পাচ্ছে না অমবেন্দ্রনাথ । এ মেয়েকে থিয়েটার থেকে তাড়িয়ে দেবার হুমকি দেখিয়েও কোনও 
লাভ নেই । যে-কোনও দিন সে স্বেচ্ছায় ছেড়ে দিতে রাজি | টাকা-পয়সার লোভ দেখালে সে ঠোট 
বাঁকায়, স্বর্ণালঙ্কাব দিতে গেলে ছুড়ে ফেলে দেয় । কী চায় এই মেয়ে, কীসে সে আকৃষ্ট হবে, তা 
বোঝা যায না কিছুতেই । 

ভ্শব-জুলুম করাব বদলে কাকুতি-মিনতিও করেছে অমরেন্দ্রনাথ, তাতেও কোনও ফল হয়নি । 
সে বলেছিল, নয়ন, মা কালীর দিব্যি করে বলছি, তোর গায়ে আমি হাতও ছোয়াব না । তুই শুধু 
আমাকে এক সন্ধেবেলা একা একা নাচ দেখাবি, ব্যস, আর কিছু না । 

নয়নমণি বলেছিল, অর্থাৎ তুমি সবাইকে জানাতে চাও, আমিও অন্যদের মতন একা একা তোমার 
বাগানবাড়িতে গেছি, তাই না ? নইলে, আমার নাচ তো স্টেজেই তুমি কতবার দেখেছ ! 

অমরেন্দ্রনাথ বলেছিল, স্টেজের নাচ আর একা একা নাচ কখনও এক হয় ? আমি তাকিয়ায় 
হেলান দিযে বসে ব্র্যান্ডি পান করব, আর তুই একা আমার জন্য শুধু নাচবি, দেখতে দেখতে আমার 
চক্ষে ঘোব লাগবে, তারপর আমি অজ্ঞান হয়ে যাব, আহা, সেই বেশ মজা হবে । 

নযনমণি বলেছিল, কেন এই কথা বার বার বলো ? অন্যরা তোমায় নাচ দেখায়, তাতে তোমার 
সাধ মেটে না গ আমি তো বলেইছি, আমার শপথ আছে, আমি কখনও বাইজিদের মতন নাচ-গান 
করব না। আমি নাচ দেখাতে পারি শুধু আমার প্রাণের ঠাকুরকে আর আমার মনের মানুষকে । 
আমার ঘরে কেষ্টঠাকুরের একটা মূর্তি আছে, সেই মূর্তির সামনে আমি রোজ নাচি । 
. অমরেন্দ্রনাথ বলেছিল, তা নাচিস, বেশ করিস ! আমি সব খবর রাখি, তোর মনের মানুষ তো 
কেউ নেই । তোর ঘরে কেউ যায় না । আমি তোর মনের মানুষ হতে পারি না? 

নয়নমণি হেসে ফেলে বলেছিল, ঘরে এলেই বুঝি মনের মানুষ হয় ? কী বুদ্ধি! তুমি আমার 
থেকে বয়েসে ছোট, তুমি কী করে আমার মনের মানুষ হবে ? 

অমরেন্দ্রনাথ চটে উঠে বলেছিল, খবরদার, আমার বয়েসের কথা কখনও তুলবি না। বয়সে কী 
আসে যায় ! আমি সবাইকে বলি, আকবর বাদশা আমার চেয়েও ছোট বয়সে এত বড় হিন্দুস্থানের 
অধীশ্বর হয়েছিল । আকবর বাদশার হারেমে কত বয়সের কত মেয়েমানুষ ছিল ! 

নয়নমণি বলেছিল, তুমিও হারেম বানাও না, অনেককে পেয়ে যাবে । আমি সামান্য স্ত্রীলোক, 


৬৭৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আমাকে বাদ দাও ! 

অমবেন্দ্রনাথ বলেছিল, তুই বুঝি কুসুম-টুসুমদের বলে বেড়াস, যে তুই মানিকতলায় কখনও যাস 
না ? তোর বড গুমোর ! 

নয়নমণি বলেছিল, বুঝেছি, ওইখানেই তোমার আতে ঘা লাগে । তোমার থিয়েটারের একজন 
মাত্র মেয়ে তোমাকে ভয় পায় না। তোমার খেয়াল মেটাতে রাজি হয় না। এটাই তুমি সহ্য করতে 
পারো না ! না, আমি কারুকে কিছু বলে বেড়াই না। তবে না বললেও তো অনেকে অনেক কিছু 
জেনে যায় । অমরবাবু, তুমি বরং এক কাজ করো । আমি ইচ্ছে করলে কাল থেকেই তোমার 
থিয়েটার ছেড়ে দিতে পারি । তুমি সবার সামনে তর্জন-গর্জন করে আমাকে ছাড়িয়ে দাও, লোকে 
ভাববে আমি ইচ্ছে করে যাইনি, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছ । তাতে তোমার মান বাড়বে ! 

অমরেন্দ্রনাথ বলেছিল, খবরদার, ও কথা একবারও উচ্চারণ করবি না। ক্লাসিক এখন 
জমজমাট । এখন কেউ ছেড়ে যাবে না। তোর পার্টে দর্শকদের ঘন ঘন ব্ল্যাপ পড়ে । আমার 
থিয়েটারের কোনও ক্ষতি আমি সহ্য করব না। আচ্ছা নয়ন, তুই বয়সের কথা তুললি । এই 
থিয়েটারে সবাই আমার চেয়ে বয়সে বড়, তা হলে তো সবাইকেই আমার আপনি-আজ্ঞে করে চলতে 
হয়। শিল্পীদের কোনও বয়স নেই, জাত নেই । তুই আর আমি নায়ক-নায়িকা সাজি না ? তখন কে 
বয়েসের কথা ভাবে? 

নয়নমণি বলেছিল, তখন আমরা মুখে রং মাখি, কত রকম বেশ বদলাই । কখনও রাজা-রানি 
সাজি, কখনও চাকর-চাকরানি, তখন তো আমরা নকল মানুষ । অমরবাবু, একটা কথা বলব ? যখন 
প্রথম ক্লাসিকে যোগ দিই, তোমাকে দেখে আমার খুব ভাল লাগত | তুমি অন্যদের মতন নও । 
আমি ভেবেছিলাম, তোমার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হবে। তখনও আমি তোমার মানিকতলার 
বাগানবাড়ির কথা জানতাম না । এখন বুঝেছি, পুরুষমানুষ আর মেয়েমানুষের মধ্যে বন্ধুত্ব হয় না। 

অমরেন্দ্রনাথ তাচ্ছিল্যের সঙ্গে বলেছিল, কোনও মেয়েমানুষের মুখে আমি এরকম অদ্ভুত কথা 
শুনিনি । বন্ধুত্ব আবার কী ! পুরুষে পুরুষেই বা বন্ধুত্ব হয় কোথায় ? সামনা সামনি একরকম, পেছন 
ফিরলেই আর এক মুর্তি । ওসব ছেদো কথা বাদ দে। হ্যা রে নয়ন, তুই একদিন বলেছিলি, কেউ 
তোর ওপব জোর করতে গেলে তুই তাকে খুন করবি । তুই অবলা মেয়েমানুষ, তুই কী কবে 
পুরুষদের সঙ্গে পারবি ? গায়ের জোর আর টাকার জোরে পুরুষমানুষরা সব কিছু পেতে পারে । 
মেয়েমানুষ তো কোন ছার ! যদি সত্যি সত্যি আমি তোর ওপর একদিন জোর করি ? 

নয়নমণি বলেছিল, গায়ের জোরে আর টাকার জোরে সব কিছু পাওয়া যায় ? কী জানি ! আমাকে 
অবলা ভেবো না, আমার কাছে সব সময় একটা ছুরি লুকোনো থাকে, তার ডগায় বিষ মাখানো, 
গোখরো সাপের বিষ । কেউ আমার ওপর জবরদস্তি করতে এলে তার বুকে আমি সেই ছুরি বসিয়ে 
দেব । তারপর ফাটকে যাবার আগে আত্মঘাতিনী হব । 

অমরেন্দ্রনাথ ব্যগ্রভাবে বলেছিল, সত্যি সত্যি, কই দেখা তো ছুরিটা একবার ! 

নয়নমণি বলেছিল, না, না, দেখতে চেয়ো না। পাঞ্জাবের শিখ বীরপুরুষদের কথা জানো? 
তাদেরও সঙ্গে সব সময় কৃপাণ থাকে । খাপ থেকে একবার সেই কৃপাণ বার করলে রক্ত দর্শন না 
করে আর কোষবদ্ধ হয় না । আমারও সেইরকম । 

অমরেন্দ্রনাথ বলেছিল, বাপ রে, তোর কি মদ্র দেশে জন্ম নাকি রে ? 

এই সব কথা একদিনে হয়নি । মাঝে মাঝেই অমরেন্দ্রনাথের ঝৌক চাপে, নয়নমণিকে নিজের 
কক্ষে ডেকে নিয়ে নিজের আর্জি জানায় । মহড়া দেবার সময়ও সে হঠাৎ নয়নমণির দিকে এক 
দৃষ্টিতে চেয়ে থাকে । কিন্ত তার অন্তর্দৃষ্টি নেই, এই রমণীর মানসলোকে সে প্রবেশ করতে পারে 
না। 

সখীদের সঙ্গে একটা নাচের দৃশ্য মহড়া দিচ্ছে নয়নমণি, এক সময় নেপা বোস ধমক দিয়ে বলল, 
আজ তোর কী হয়েছে রে, নয়ন ? সব সময় মাটির দিকে চোখ, মুখখানা দেখাই যাচ্ছে না। একে 


নাচ বলে ! 
৩৭৪ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নয়নমণি লজ্জা পেযে গেল । সত্য সে আজ বার বার অন্যমনস্ক হয়ে যাচ্ছে । নাচের সঙ্গে গান 
হচ্ছে একরকম, আর সে মনে মনে গাইছে, “নযন তোমারে পায় না দেখিতে.” । 

কুসুমকুমারী ঠেস দিয়ে বলল, তা কী হবে বাপু ! শরীল খারাপ হলে তো তোমরা রেহাই দেবে 
না। নয়নের বোধহয় মাথা ধবেছে । হ্যা লা নয়ন, কে তোর মাথা ধবল ! আমাদের তো কেউ মাথা 
ধরে, গাল টেপে, হাত ধরে টানে, তোর তো সে রকম কেউ নেই বলেই জানি ! 

সখীরা খিলখিল কবে হেসে উঠল । কুসুমকুমারী আবার বলল, ওই ন্যাপাদাদা, এবার ক্ষ্যামা 
দাও | নয়ন স্টেজে মেরে দেবে । ওর মহড়া লাগে না। 

নয়নমণি নৃত্য শিক্ষকেব দিকে তাকিয়ে বলল, নাও, আবার শুরু করো । 

অমরেন্দ্রনাথ এগিয়ে এসে বলল, সখীরা এখন বসুক । আগে শুধু নয়নের নাচটা তুলে দাও | ও 
একলা নাচুক । 

নয়নমণি অমবরেন্দ্রনাথের দিকে তাকিয়ে একটু হাসল । তারপর পায়ের ঘুডঙুর ঝমঝমিয়ে এগিয়ে 
গেল মঞ্চের একেবারে সামনে । প্রেক্ষাগৃহ আধো অন্ধকার, দর্শকদের সব আসনগুলি শুন্য । তবু 
সেদিকে তাকিয়ে সে দু'হাত জোড় করে প্রণাম জানাল । কল্পনায় সব আসনগুলি সে পূর্ণ দেখতে 
পেল, এবং একেবারে শেষে দেয়াল ঘেঁষে যেন দাড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণেব একটি মূর্তি । নাচ শুরু 
করল নয়নমণি ৷ প্রথম থেকেই বিদ্যুৎ গতির নাচ, যেন তার শরীরটা হাওয়ার সঙ্গে মিশে গেছে, 
মঞ্চে যেন একটা ঘূর্ণি ঝড় বইছে, আর সবাই স্তম্ভিত, সত হয়ে রইল । 

শেষ হবার পর নেপা বোস বলল, এ কী নাচ নাচলি রে নয়ন ! তোর মতন আর কেউ পারবে 
না। এত দ্রুত লয, সখীরা পা মেলাতে হিমসিম খেয়ে যাবে | 

নযনমণি বসে পড়ে বলল, আজ আর থাক । 

অমরেন্দ্রনাথ বলল, দশ মিনিটের বিরতি । তারপর অন্য সিন হবে । 

একটি বাচ্চা ছেলে এসে মাটির খুরিতে চা দিয়ে গেল । গল্প-গুজব শুরু করে দিল অনেকে, কেউ 
বা গা এলিয়ে দিল মেঝেতে | অমরেন্দ্রনাথ একটা কৌটো থেকে সিগারেট বার করে ধরিয়ে বলল, 
আমি আর একটা নতুন নাটকের কথা ভেবেছি। কাল রাতেই আইডিয়াটা এসেছে মাথায়, তাতে 
একটা ডাকাতের 'দল থাকবে । একটা-দুটো দৃশ্যে সেই ডাকাতরাও লাঠি-তরোয়াল নিয়ে নাচবে । 
আমি যতগুলো প্লে দেখেছি, সবগুলোতেই মেয়েদের নাচ থাকে । কেন, ছেলেরা কি নাচতে জানে 
না? আজকাল তো কিছু কিছু মেয়েমানুষও নাটক দেখতে আসছে, তারা পুরুষদের নাচ দেখলে খুশি 
হবে। 

নেপা বোস বলল, দারুণ আইডিয়া । কোনও সমস্যা নেই । আমি কটা ব্যাটাছেলেকেও নাচ 
শিখিয়ে দেব ! ক'জন চাই ? 

অমরেন্দ্রনাথ বলল, ডাকাতের দল, মালকোচা মারা ধুতি পরে থাকবে, খালি গা, তেল চকচকে 
বুক, কিন্তু সে রকম বুক আর হাতের গুলি থাকা চাই । আমাদের এখানে যারা পাট করে, হয় রোগা 
হাড় ডিগডিগে, নয় তো ভুঁড়িওয়ালা । ডাকাতের চেহারা পাব কোথায় ? আর এরা কি লাঠি খেলা 
শিখতে পারবে ? 

ধর্মদাস সুর বলল, বঙ্কিমবাবু লিখে গেছেন না, হায়-লাঠি, তোমার দিন গিয়াছে। বাঙালি লাঠি 
খেলা ভুলে গেছে কবে ! এখন শেখাবারও লোক পাওয়া দু্কর । গ্রামে-ট্রামে হয়তো হাড়ি-বাগদিরা 

গা জানে। 

অমরেন্দ্রনাথ বলল গ্রামে-গঞ্জে তো এখনও ডাকাতি হয়। তারা লাঠি-তরোয়াল নিয়েই তো 
আসে | জমিদারদেরও পাইক-লেঠেল থাকে । খোঁজ নাও না, কোনও গ্রাম থেকে যদি গোটা দশেক 
ওই রকম তাগড়া-জোয়ান আনা যায় । 

ধর্মদাস বলল, গ্রামের লোক এনে তুমি থিয়েটারে নামাবে ? তারা কোনও দিন বিজ্লি বাতি 
দেখেনি, মঞ্চে উঠে ভিরমি খাবে ! 

নেপা বোস বলল, আর এক জায়গাতে চেষ্টা করা যেতে পারে । কলকাতাতেই একটা আখড়া 


৩৭৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আছে শুনেছি । 

এই সময প্রচার সচিব প্রমথ দাস এসে বলল, কেলোবাবু, কাল থেকেই তো হ্যান্ডবিল ছাড়তে 
হবে । বিজ্ঞাপনের বয়ানটা ঠিক মতন সাজানো হয়েছে কি না, একবার দেখে দেবেন? 

অমরেন্দ্রনাথ হ্যান্ড বিলের প্রুফটা নিয়ে একবার চোখ বুলোলো । খুশি হয়ে মাথা নেড়ে বলল, 
বাঃ, বেশ হয়েছে, শুধু শেষ লাইনটা বড় টাইপ দিয়ে দাও । তোমরা শুনবে কী লিখেছি? 
ইংরিজি-ফিংরিজি নয়, বাংলা । 

দু'তিনজন বলে উঠল, হ্যা, হ্যা, পড়ে শোনান । 


অমবেন্দ্রনাথ উচ্চস্বরে পড়ল : 
হই হই রই রই ব্যাপার ! 
নাট্যজগৎ স্তম্ভিত ! 
নাটকের ঘাত প্রতিঘাতে মানবজীবন দোদুল্যমান ! 
সারি সারি সখীর সারি ! 
নাচে গানে ধুল পরিমাণ ! 
ষোড়শী রূপসীর যৌবন তরঙ্গে সম্তরণ ! ! 


সখীরা ষোড়শী, ষোডশী বলে হেসে গড়াগড়ি যেতে লাগল । প্রমথ তাদের ধমক দিয়ে থামিয়ে 
বলল, ওরকম দিতে হয় | আগে গিরিশবাবুদের নাটকে ইংরিজি বিজ্ঞাপন দিয়ে বিদ্যে ফলাতেন । 
কেন রে বাপু, বাংলা নাটক, বাঙালিরা দেখবে, তার বিজ্ঞাপন ইংরিজি হবে কেন ? 

অমরেন্দ্রনাথ বলল, সাহেবদের কাছে জাতে ওঠার চেষ্টা ! ইংরিজি কাগজে ক্লাসিকের কী 
সমালোচনা বেরুল না বেরুল তাতে আমার কিছু আসে যায় না । আমি বিজ্ঞাপনের জোরে দর্শক 
টেনে আনব । 

প্রমথকে বিদায় দিয়ে অমরেন্দ্রনাথ নেপা বোসকে জিজ্ঞেস করল, হ্যা, তুমি কী বলছিলে ? 
কলকাতায় লাঠি খেলার আখড়া আছে ? 

নেপা বোস বলল, আছে । সরলা ঘোষালের আখড়া । ভদ্রঘরের ছেলেরা সেখানে লাঠি খেলা, 
তলোয়ার খেলা শেখে । শরীর চর্চা করে । 

অমরেন্দ্রনাথ ভুরু কুঁচকিয়ে বলল, মেয়েছেলে আখড়া খুলেছে ? বাপের জন্মে এমন কথা 
শুনিনি । সরলা ঘোষাল কে ? বয়েস কত ? 

নেপা বোস বলল, বাঃ, সরলা ঘোষালের নাম শোনেননি £ দেবেন ঠাকুরের নাতনি, ওর বাপের 
নাম জানকীনাথ ঘোষাল, কংগ্রেসের বড় লিডার । সরলার বয়স এই আমাদের নয়নমণির মতনই 
হবে, এখনও বিবাহ করেননি । 

অমরেন্দ্রনাথের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । সে আবার বলল, বলিস কী রে ! অত উঁচু ঘরের 
মেয়ে, এত বয়স পর্যন্তও বিয়ে শাদি করেনি ! এমন হয় নাকি ? সেই সরলা ঘোষাল হঠাৎ লাঠি 
খেলার আখড়া খুলতে গেল কেন খামোকা ? অমন মানী বংশ, ওর বাপ-মা আযালাও করল কী 
করে? 

নেপা বোস বলল, ও মেয়ে কারুর কথা শোনে না । তবে ওটা সাধারণ আখড়া নয়। সরলা 
ঘোষাল বিয়ে না করে দেশোদ্ধারের ব্রত নিয়েছে। এ দেশের মানুষ অস্ত্র ধরতে ভুলে গেছে। তাই 
উনি চান, ছেলে ছোকরারা বাজে আড্ডা-মস্করায় সময় নষ্ট না করে শরীর গঠন করুক । 
লাঠি-তরোয়াল চালাতে শিখুক । দেশের জন্য প্রাণ দিতে তৈরি হোক | সরলা ঘোষালের মধ্যে জাদু 
আছে, তার কথায় দলে দলে ছেলে ওঠে বসে । 

অমরেন্দ্রনাথ এবার সন্ত্রমের সঙ্গে বলল, এমন মেয়েও আমাদের দেশে জন্মায় ? টাকা পয়সার 
অভাব নেই, বিলাসব্যসনের অসুবিধে নেই, তবু দেশের কথা ভাবে ? আখড়া চালাবার খরচা কে 
দেয়? 

নেপা বোস বলল, উনিই দেন । মাঝে মাঝে উৎসব করেন । ওই আখড়া থেকে গোটা কতক 


৩৭৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছেলেকে আনা যেতে পারে | বেশি শেখাতে হবে না । শহরের ছেলে, স্টেজে উঠে ঘাবড়াবে না । 

অমরেন্দ্রনাথ বলল, শুনে ওনার ওপর ভক্তি হচ্ছে রে। মেয়েমানুষ হয়েও পুরুষের ওপর টেকা 
নামতে চাইবে কেন ? 

নেপা বলল, বাঃ, থিযেটারও কি দেশের কাজ নয় ? আমাদের থিয়েটারে নাচ গান থাকে বটে, 
দেশের গৌরবের কথাও কি ফুটে ওঠে না ? ওনার সঙ্গে গিয়ে কথা বলা যেতে পারে । 

অমরেন্দ্রনাথ জিজ্ঞেস করল, উনি কি দেখা করেন সকলের সঙ্গে ? বনেদি বাড়ির মেয়ে, এখনও 
কুমারী, ব্রাহ্ম না হয়ে হিন্দু হলে সমাজ থেকে কবে পতিত করত ওঁর বাপ-মাকে । 

নেপা বোস বলল, আমি যতদূর শুনেছি, ঘোষালদের বাড়ি অবারিত দ্বার । কত উটকো লোক 
পকেটে এক তাড়া পদ্য গুজে সরলা ঘোষালের সঙ্গে দেখা করতে যায় । উনি যে একটা পত্রিকাও 
চালান । 

নয়নমণি প্রথম দিকটায় নিরাসক্তভাবে দূরে বসেছিল । সরলা ঘোষাল সম্পর্কে আলোচনা শুনে 
আকৃষ্ট হয়ে কাছে চলে এল । সুনেত্রার কাছে সে বেশ কয়েকবার তার সরলাদিদির কথা শুনেছে । 
সেই সরলা কি এই সবলা ঘোষাল ? দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতনি যখন, তখন নিশ্চিত সেই । কিন্তু 
চৌধুরানীর মতন একদল লাঠিয়ালের নেত্রী? ঠিক যেন মেলানো যায় না। ভদ্রঘরের মেয়েরা 
অনাত্বীয় পুরুষের সঙ্গে কথাই বলে না, আর ইনি যে-কোনও অচেনা লোকের সঙ্গেও দেখা করেন । 

বাড়ি ফেরার পথে নয়নমণি আবার গুনগুন করতে লাগল, নয়ন তোমারে পায় না দেখিতে: | 
পরের গানটা কী ? বধু, তোমায় করব রাজা... তারপর ? ছোট গান, সবটাই সে তুলে নিয়েছিল, তবু 
মনে পড়ছে না কিছুতেই | গানটা যেন হৃদয়ের অনেক গভীরে কোথাও বন্দিনী হয়ে আছে, কিছুতেই 
বেকতে পারছে না । সরলা ঘোষালের কাছে অনুরোধ করলে তিনি গানটা শিখিয়ে দেবেন না ? এ 
রকম আরও গান । 

দু'দিন বাদে নয়নমণি নেপা বোসকে জিজ্ঞেস করল, হ্যা গো, সেই যে লাঠিয়াল ছেলে জোগাড় 
কবার জন্য তোমাদেব যাওযাব কথা ছিল সবলা ঘোষালের কাছে, গিয়েছিলে ? 

নেপা বোস বলল, দাড়া, এখুনি কী ? সবে একটা নতুন প্লে নেমেছে, এটা জমুক আগে । 
কেলোবাবু যে-নাটকটার কথা বলেছিল, সেটা তো এখনও লেখাই হয়নি । চরিত্র কটা, কটা নাচ, 
আগে সেসব দেখে নিই । 

নয়নমণির যেন গবজ বেশি | সে প্রায়ই নেপা বোসকে তাড়া দেয় । মাসখানেক বাদে সত্যি 
নেপা বোস ও প্রমথ গেল অমরেন্দ্রনাথের চিঠি নিয়ে । ফল হল সম্পূর্ণ অপ্রত্যাশিত । সরলা 
ঘোষাল এই প্রস্তাবে তো রাজি হয়নি বটেই, উন্টে অনেক কটু কথা শুনিয়ে দিয়েছে । তার সঙ্গে 
দেখা করার কোনও অসুবিধে হয়নি ঠিকই, কিন্তু চিঠিটি পড়া মাত্র সে ভ্রুকুঞ্চিত করেছে। না, সে 
তার আখড়ার ছেলেদের কোনওক্রমেই থিয়েটারের সংস্পর্শে যেতে দিতে রাজি নয়। এখানকার 
যুবকরা শুধু লাঠি-তবোয়াল চালনা শিখছে না, তারা মহৎ আদর্শে দীক্ষিত । উচ্চ নৈতিকতা ছাড়া সে 
আদর্শ ধরে রাখা সম্ভব নয় | থিয়েটারের আবহাওয়া অত্যন্ত দূষিত । গিরিশবাবু-অর্ধেন্দুশেখররা তবু 
নাটকে কিছুটা দেশাত্মবোধের কথা প্রচার করতেন, কিন্তু ক্লাসিক থিয়েটার শুধু পয়সা রোজগারের 
জন্য নাটক জমাচ্ছে । নিন্নরুচির প্রশ্রয় দিচ্ছে । ক্লাসিকের একটা হ্যান্ডবিল হাতে এসেছে সরলার । 
ছি ছি ছি, পাবলিক থিয়েটার এত নীচে নেমে যাচ্ছে ! দেশের মানুষের কাছে কদর্য, স্থূল রুচির 
আমোদ-প্রমোদ পরিবেশন করছে ! 

সরলা নিজের মুখে উচ্চারণ না করে হ্যান্ডবিলের শেষ লাইনটির ওপর আঙুল রেখেছিল । 
“ষোড়শী রূপসীর যৌবন তরঙ্গে সম্তরণ ! ! আরক্ত হয়ে গিয়েছিল তার মুখ, ক্রোধ ও দুঃখ মেশানো 
কঠে সে বলেছিল, নারীর শরীর প্রদর্শন করা যাদের মুখ্য উদ্দেশ্য, তাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখার 
প্রশ্নই ওঠে না । আমাদের ছেলেরা কেউ ওইসব নাটক দেখতেও যাবে না ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৭৭ 


এই বিবরণ শুনে বেশ দমে গেল নয়নমণি । পাবলিক থিয়েটারের ওপর সরলার এত বিতৃষ্কা ! 
তা হলে তার কাছে যাওয়া যাবে কী করে ? শেখা হবে না ওই গান ? 

দোতলায় গঙ্গামণি পল্লীব ছোট ছোট ছেলেমেয়েদের গান শেখায় । সেই গানের সুর ওপরে উঠে 
আসে, নয়নমণির কানে আঙুল দিতে ইচ্ছে করে । “ফুটলো কলি, জুটলো অলি, ছুটলো নতুন প্রেমের 
ধারা'__এই ধরনের গান তার আর একেবারেই শুনতে ভাল লাগে না। “নয়ন তোমারে পায় না 
দেখিতে রয়েছ নয়নে নয়নে-+, এ গানের কাছে পুরনো সব গানই যেন নস্যাৎ হয়ে গেছে। এ গান 
কত সহজ, অথচ কত গভীর ! 

দু'দিন পর নয়নমণির মনে হল, সে থিয়েটারের অভিনেত্রী হতে পারে, তার বাইরেও তো সে 
একজন মানুষ । সেই পরিচয়ে কি সরলা ঘোষালের কাছে যাওয়া যায় না ? সে তো থিয়েটারের জন্য 
ওই গান শিখতে চাইছে না, সে শিখতে চায় প্রাণের তাগিদে । একবার চেষ্টা করে দেখতে দোষ কী ! 
বড়জোর প্রত্যাখ্যান করবে, সে অপমান গায়ে মাখবে না নয়নমণি । 

একটা ঠিকে ঘোড়ার গাড়ি ভাড়া করে একদিন বিকেলবেলায় ঘোষালদের বাড়িতে চলে এল 
নয়নমণি । দেউড়ির সামনে জটলা করছে চার পাঁচজন যুবক । নয়ন একটা লাল পাড় সাদা শাড়ি 
পরে এসেছে, মাথা অর্ধেক ঘোমটায় ঢাকা । গাড়ি থেকে সে নামতেই যুবকেরা তার দিকে তাকিয়েই 
চমকে উঠল, ফিসফিস করতে লাগল নিজেদের মধ্যে । সরলা ঘোষাল যা-ই বলুক, তার আখড়ার 
যুবকরা অনেকেই নিয়মিত থিয়েটার দেখতে যায়, তারা দেখা মাত্র নয়নমণিকে চিনেছে। 
করা সম্ভব হবে কী ? যদি তিনি অনুগ্রহ করে সামান্য সময় দেন__ 

যুবকের দল বলল, বিলক্ষণ, বিলক্ষণ । তিনি অবশ্যই দেখা করবেন, ভেতরে আসুন । 

যুবকেরা তাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল । 

সরলা বৈঠকখানা ঘরের পাশের একটি ছোট ঘরকে ভারতী পত্রিকার দফতর বানিয়েছে। 
সম্পাদকের টেবিলে সে বসে আছে, সেখানেও তাকে ঘিরে রয়েছে কয়েকজন পুরুষ । অন্য যুবকরা 
সমস্বরে বলে উঠল, দিদি, আপনার কাছে নয়নমণি এসেছে, নয়নমণি ! 

সরলা মুখ তুলে কৌতূহলী দৃষ্টিতে তাকাল । 

পাশের একটি কেদারায় বসে আছে ভারতী পত্রিকার নিয়মিত লেখক ও সরলার প্রণয়প্রার্থী প্রভাত 
মুখুজ্যে । মুখে জ্বলস্ত চুরুট । সে বলল, দ্যাট রিনাউনড় আযাকট্রেস । স্টার অফ ক্লাসিক থিয়েটার ! 

থিয়েটারের কথা শুনেই সরলার ললাটে ভাজ পড়ল । 

নয়নমণি একটুক্ষণ দেখল সরলাকে। প্রায় তারই সমবয়সিনী, গৌরবর্ণা, টানা টানা চোখ, 
মুখমগ্ডলে অভিজাত সুলভ খানিকটা দূরত্ব রক্ষার ভাব । সরলা লাল রঙের শাড়ি বেশি পছন্দ করে, 
মহীশূর থেকে, সে ওই রঙের কয়েক ডজন সিক্ষের শাড়ি এনেছে । 

নয়নমণি গলায় আচল জড়িয়ে বিনীত ভাবে বলল, নমস্কার । 

প্রতি নমস্কার জানিয়ে সরলা খানিকটা রূঢ় গলায় বলল, ক্লাসিক থিয়েটার থেকে আপনাকে 
পাঠিয়েছেন ? কোনও লাভ হবে না । আমার উত্তর আমি জানিয়ে দিয়েছি । আমার মতের কোনও 
নড়চড় হবে না। 

প্রভাত মুখুজ্যে নয়নমণিকে বলল, বসুন, আপনি বসুন । 

নয়নমণি তবু দাড়িয়ে থেকেই বলল, আমি থিয়েটারের পক্ষ থেকে আসিনি । আমাকে কেউ 
আসতে বলেনি । 

সরলা অন্যদিকে চেয়ে বলল, আমার কাছে একজন অ্যাকট্রেসের আর কী প্রয়োজন থাকতে 
পারে, তা তো বুঝতে পারছি না ! আপনি কী জন্য এসেছেন বলুন ! 

হঠাৎ নয়নমণির নিজেকে খুব অসহায় মনে হল । সে যেন নিতান্তই এক অকিঞ্চিৎকর প্রাণী, এত 
বড় প্রাসাদে, এই সুসংস্কৃত পরিবেশের সে সম্পূর্ণ অযোগ্য | থিয়েটারের সময়টুকু ছাড়া সে আপন 
মনে নিজের ঘরে বসে থাকে, কারুর সঙ্গে মেশে না, সেটাই তো তার ভাল ছিল । কেন সে এখানে 


৩৭৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এল ? 

তার মুখ দিয়ে আর কোনও কথা বেরুল না। তার বুকের মধ্যে অসম্ভব একটা চাপ লাগছে, 
নিজেকে আর সে সামলাতে পারছে না, চোখ ফেটে তার জল বেরিয়ে এল, সঙ্গে সঙ্গে সে আঁচল 
দিয়ে চাপা দিল মুখ | 

অভিনেত্রীরা ইচ্ছে মতন যখন তখন কাদতে পারে, আবার খিলখিলিয়ে হেসে উঠতেও পারে | 
তাদের কান্না মানেই কৃত্রিম । নয়নমণিকে ভুল বোঝার সম্ভাবনা এখন আরও বেশি । 
বাইরে যাবার জন্য । নয়নমণির কাছে এসে সে খুব কোমল কণ্ঠে বলল, তোমার কী হয়েছে বোন ? 
তুমি বসো, আমাকে তোমার সব কথা বলো-_ | 

চোখ মুছে, নিজেকে খানিকটা সামলে নেবার পর নয়নমণি বলল, আমায় ক্ষমা করুন, এমনভাবে 
এসে পড়া আমার উচিত হয়নি । আমি চলে যাই । 

সরলা জিজ্ঞেস করল, তুমি কেন এসেছিলে, সে কথা বলবে না? 

নয়নমণি বলল, গ্রহেব ফেরে আমি থিয়েটারের নটী হয়েছি, কিন্তু তা ছাড়াও তো আমি একজন 
সামান্য রমণী । 

সরলা বলল, তা তো অবশ্যই । মেয়েরা ইচ্ছার বিরুদ্ধেও কত রকম পরিবেশে পড়তে বাধ্য হয়, 
তা কি আমি জানি না? এ দেশের নারীরা পুরুষদের হাতের পুতুল । তোমার ওপর প্রথমেই রাগ 
করা আমাব ভুল হয়েছে । তোমার কী হয়েছে বলো ! 

নয়নমণি বলল, আমাদের মতন মেয়েদের অযাচিতভাবে কোথাও যেতে নেই, তা আমি জানি। 
এর আগে আমি এমনভাবে কারুর বাড়িতে যাইনি । কিন্তু শুনেছি, আপনি অন্যদের মতন নন, 
আপনি অসাধারণ । তাই আপনার কাছে এসেছিলাম একটা প্রার্থনা নিয়ে । 

সরলা বলল, কী চাও, বলো। যদি তুমি কোনও বিপদে পড়ে থাকো, আমার সাধ্য মতন 
প্রতিকারের চেষ্টা অবশাই করব । 

নয়নমণি বলল, না, বিপদ কিছু নয় । আপনার কাছে এসেছি একটা প্রার্থনা নিয়ে । আপনি 
আমাকে একটি-দুটি গান শেখাবেন £ 

সরলা অবাক হয়ে বলল, গান ? আমি তো থিয়েটারে গাওয়ার মতন গান গাই না। 

নয়নমণি বলল, থিয়েটারের গান নয়, অন্য গান । “বধু, তোমায় করব রাজা-_- 

সরলা আরও অবাক হয়ে বলল, এ তো রবিমামার গান । তার গ্রান তিনি কোনও নাটকে 
ঢোকাতে দেবেন কি না, তা তো জানি না। মনে হয়, রাজি হবেন না । 

নয়নমণি ব্যাকুল মিনতির সুরে বলল, আপনাকে আমি আবার বলছি, বিশ্বাস করুন, কোনও 
নাটকের জন্য নয়, স্টেজে গাইবার জন্য নয়, শিখতে চাই শুধু নিজের জন্য । এমনকী অন্য 
কারুকেও শোনাব না, একা একা ঘরে বসে গাইব | তাতে আমার মনটা জুড়োবে ! 


to 


ছিলেন শৈব, হয়ে গেলেন শাক্ত । অমরনাথ তীর্থ থেকে প্রত্যাবর্তনের পর থেকেই এই পরিবর্তন 
লক্ষ করছেন নিবেদিতা । আগে যখন তখন আপন মনে বলে উঠতেন, শিব ! শিব ! এখন বলেন 
মা, মা ! যেন সেই মাকে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন । 

স্বামীজির আচার-আচরণ দেখে নিবেদিতার মনে হয়েছিল, তিনি শিবের অবতার | বেলুড়ে 


৩৭৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দীক্ষার দিনে স্বামীজি মহাদেব সেজেছিলেন, কিন্তু কালীর কথা তার মুখে বিশেষ শোনা যায়নি । 
ইংল্যান্ডে বক্তৃতার সময় তিনি ছিলেন বৈদান্তিক, মুর্তিপূজার কথা, তাস্ত্রিক মতের কথা উল্লেখ করতেন 
না। কিন্তু ক্ষীরভবানী দর্শনের আগে তিনি এক রাত্রে ঘোরের মাথায় লিখে ফেললেন ইংরেজিতে 
এক কবিতা, কালী দা মাদার । কী সাঙ্বাতিক সেই কবিতার বর্ণনা, বাঙালির অতি পরিচিত 
মাতৃরূপা কালী তো তিনি নন। উগ্র রৌদ্ররস বাঙালির ঠিক যেন সয় না, তাই শ্যামাসঙ্গীতে, 
রামপ্রসাদের গানে কালী অনেক ঘরোয়া, তিনি মনোমোহিনী, সদানন্দময়ী, সুধা তরঙ্গিণী । তিনি তো 
প্রলয়ঙ্করী নন। বিবেকানন্দর কবিতায় উদ্ভাসিত কালী মুর্তি যেন ধ্বংসের দেবী, যেন চণ্ডিকার 
জুকুটিকুটিল ললাট থেকে আবির্ভূতা চামুণ্ডার বর্ণনার সঙ্গে মিলে যায় । সেই করালদ্রস্্ মূর্তির সঙ্গে 
ঘনান্ধকার ঝড়ের তাণ্ডবের মধ্যে ঘূর্ণিবাত্যায় গর্জে ফিরছে প্রমত্ত প্রেত পিশাচপাল । এই কবিতা 
লেখার পর স্বামীজি ভাবের আবেগে মুছিত হয়ে পড়েছিলেন । কয়েকদিন পরে তিনি নাপিত ডেকে 
মস্তক মুণ্ডন করলেন । তারপর তিন বিদেশিনীর কাছে সেই “কালী দা মাদার কবিতাটি আবৃত্তি 
করতে কবতে বললেন, এর প্রত্যেক কথাটি সত্য, দেখো, আমি মৃত্যুকে বরণ করেছি । 

মৃত্যুচিত্তা । মাঝে মাঝেই এই চিন্তা এখন বিবেকানন্দর মনে ঘুরে ফিরে আসে । কিন্তু তার তো 
স্বেচ্ছামৃত্যু । নিবেদিতাকে তিনি বলেছিলেন, অমরনাথের শিব তাকে অমর হবার বর দিয়েছেন, এর 
পর স্বেচ্ছায় ভিন্ন মৃত্যু নেই তার | আবার শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, ও যখন নিজেকে জানতে 
পারবে, তখন এ শরীর আব রাখবে না । 

এখনও কত কাজ বাকি আছে । এই তো সবে শুরু । সবে মাত্র সঙ্ঘ গড়া হয়েছে। এর পর 
সারা ভারত কাপিয়ে দিতে হবে । তবু শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে ক্রমশ । অমরনাথে লিঙ্গ দর্শনের 
আগে বরফ গলা ঠাণ্ডা জলে স্নান করেছিলেন জেদের বশে, তারপর শরীর এমন অবসন্ন হয়ে 
গিয়েছিল যে হঠাৎ মুছিত হয়ে পড়ে যেতে পারতেন । একজন ডাক্তার পরীক্ষা করে দেখেছেন, সেই 
সময় তার হৃৎপিণ্ড থেমে যাবার সম্ভাবনা ছিল, তারপর থেকেই হৃৎপিগুটি বর্ধিতায়তন হয়ে ঝুলে 
গেছে, যা অত্যন্ত বিপজ্জনক । 

মৃত্যুচিস্তা থেকেই কি কালীর প্রতি এই টান এসেছে ! 

কলকাতায় যখন প্রেগের প্রাদুভাব | চতুর্দিকে মহা অমঙ্গলের সংকেত, দাঙ্গা হাঙ্গামার আতঙ্কে 
একটা অশুভ ছায়া ছড়িয়ে আছে সারা দেশে, তখন একদিন স্বামীজি বলেছিলেন, কিছু লোক কালীর 
অস্তিত্ব নিয়ে তামাশা করে । এখন বুঝুক ! মহাকালী আজ বেরিয়ে পড়েছেন জনগণের মধ্যে । 
পাগলের মতো ভয়ে পালাচ্ছে তারা । সৈন্য ডাকতে হয়েছে মৃত্যুর সঙ্গে যুঝতে । কে বলে, ঈশ্বর 
শুভের মতই অশুভেও নিজেকে মেলে ধরেন না ! কিন্তু শুধু হিন্দুই তাকে অশুভ রূপেও পুজা করতে 
সাহসী । 

এর মধ্যে বিবেকানন্দ নিজের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । বিশ্ববিখ্যাত সন্তানকে পাশে 
বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করলেন জননী । তারপর বললেন, হ্যা রে বিলে, তুই এত 
পরিশ্রম করিস, এদিকে শরীর যে ভেঙে যাচ্ছে ! মুখখানা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন ? 

বিবেকানন্দ বললেন, ও কিছু না। ডাক্তার-বদ্যি দেখাচ্ছি তো নিয়মিত । ডাক্তারদের কথা শুনে 
খাওয়াদাওয়া কত কমিয়ে দিয়েছি জানো ? মিষ্টি খাই না, নুন খাই না। 

জননী বললেন, অত কম খেলে কি শরীর টেকে ! আজ আমি নিজের হাতে রান্না করে তোকে 
মাছের ঝোল ভাত খাওয়াব, আমার সামনে বসে খাবি । বিলে, তোকে আর একটা কথা বলব ? 
ছোটবেলায় তোর একবার খুব অসুখ করেছিল । .তখন কালীঘাটের মা কালীর কাছে মানত 
করেছিলুম, তুই মন্দিরে গিয়ে চাতালে তিনবার গড়াগড়ি দিয়ে মাকে প্রণাম করবি । তখন সেই রোগ 
সেরে গেল, আর মানত রক্ষা করা হয়নি । তাতে পাপ হয় না ? সেই জন্যই কি তোর এখন শরীর 
খারাপ হচ্ছে £ একবার কালীঘাটের মন্দিরে যাবি আমার সঙ্গে ? 

বিবেকানন্দ খানিকটা ইতস্তত করেছিলেন । মায়ের এ সামান্য অনুরোধ রক্ষা করতে তিনি অরাজি 
নন। কিন্তু কালীঘাটের মন্দিরে কি তাকে প্রবেশ করতে দেবে? 


৩৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দক্ষিণেশ্ববেব মন্দিরে তাব প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে । তার যৌবনের উপবন, তীর সাধনার ক্ষেত্র, 
তার গুকর লীলাস্থল, সেই দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি আর যেতে পারবেন না ! তিনি শুদ্র হয়েও 
সন্যাসী হয়েছেন, এই তাব অপরাধ । সন্ন্যাসী হয়েও পাহাড-পর্বতের গুহা-কন্দরে না থেকে 
কালাপানি পাড়ি দিযেছেন, সেখানে গিয়েও শ্লেচ্ছদের সঙ্গে বসে অপবিত্র, নিষিদ্ধ বস্তু আহার 
করেছেন । সে কথা বলে বেডাতেও তাব লজ্জা নেই । ফিবে আসার পরেও প্রায়শ্চিত্ত না করে তিনি 
এখনও শ্লেচ্ছদেব সঙ্গে প্রকাশ্যে আহার-বিহাব করছেন, তাব অপরাধ কি কম ? যেমন প্রগতিশীল 
্রাহ্মরা, তেমনি রক্ষণশীল হিন্দুবা তাব বিপক্ষে । শ্রীরামকৃষ্ণ এবং তার চেলাদের সম্পর্কে মথুরবাবুর 
ছেলে ত্রেলোকাব কোনও ভক্তিশ্রদ্ধা নেই। দক্ষিণেশশবে শ্রীরামকৃষ্ণেব জন্মোৎসবও বন্ধ । রামকৃষ্ণ 
ছিলেন ওখানকার মন্দিবেব পাঁচ টাকা মাইনের পুজারি বামুন, মৃত্যুর আগেই তাঁকে মন্দির চত্বর থেকে 
বিদায় কবে দেওয়া হয়েছিল, তাব আবার জন্মোৎসব কীসের । 

তবু মায়ের ইচ্ছা পূরণ করতে বিবেকানন্দ একদিন গেলেন কালীঘাটের মন্দিরে । আশ্চর্য ব্যাপার, 
এখানকার কর্তৃপক্ষ কিন্তু তাকে বাধা দিলেন না, বরং অভ্যর্থনা করলেন সাদরে । আদিগঙ্গায় ডুব 
দিয়ে এসে তিনি মন্দিবেব চাতালে গড়াগড়ি দিলেন তিনবার, সাতবার মন্দির প্রদক্ষিণ করলেন, 
তাবপর সষ্টাঙ্গে প্রণাম কবলেন দেবীমৃূর্তিকে । প্রাঙ্গণে বসে যজ্ঞ করলেন অনেকক্ষণ ধরে । 

মানত বক্ষা হল, কিন্তু শবীব সারল না । মাঝে মাঝেই বুক ধড়ফড় করে, অবসন্ন বোধ হয় । 
বিকেলবেলাব দিকে প্রাযই মনে হয়, শরীর আব বইছে না, শুয়ে পড়তে ইচ্ছে করে । অবশ্য বাইরের 
কেউ বুঝবে না, তিনি বুঝতেও দেন না ৷ শুধু মাত্র আত্মবিশ্বাসের তেজে তিনি দৃপ্ত রয়েছেন, যখন 
তিনি বেলুডে গিযে মঠের কাজ পবিদর্শন করেন কিংবা নতুন শিষ্যদেব শাস্ত্র পড়ান কিংবা তন্ময় হয়ে 
শামাসঙ্গীত গান করেন, তখন বোঝার কোনও উপায নেই যে, তার শরীরে কোনও বোগ ব্যাধি 
আছে । 

তাব এই সাম্প্রতিক কালীভক্তি ও মাতৃবন্দনা নিয়ে রসিকতাও করেন মাঝে মাঝে । একদিন 
সহাসো বলে উঠলেন, শবীব ভাল থাকলে ব্রহ্ম চিন্তা কবি, পেট কামড়ালে “মা মা’ বলে ডাকি ! 

নিবেদিতাকে স্বামীজি শিবেব কাছে উৎসর্গ করেছেন । স্বামীজিই নিবেদিতার চক্ষে সাক্ষাৎ শিব । 
অমবনাথে ববফেব লিঙ্গ দেখে তিনি অভিভূত হননি, কিন্তু স্বামীজিকে দেখে শিবের মহিমান্বিত রূপ 
তিনি উপলব্ধি কবেছেন । তবু মা কালীব বন্দনার তাৎপর্য তিনি ঠিক বুঝে উঠতে পারেন না। 
কাথলিক পবিনাবে জন্ম, পবে সেই ধর্মীয় পবিমণ্ডল থেকে বেরিয়ে এসে অজ্ঞেয়বাদী এবং 
বিজ্ঞাননির্ভন যুক্তিব প্রতি আকৃষ্ট হযেছিলেন | কিন্তু ধর্মবিশ্বাস ত্যাগ করলেও পারিবারিক ধর্মীয় 
সংস্কৃতিব প্রভাব থেকে মুক্ত হওযা সহজ নয় । হিন্দুদের দেবদেবী পূজার ব্যাপারে কালীমূর্তি নিয়েই 
মিশনাবিবা আক্রমণ করেছে বাববাব । ঘোব কৃষ্ণকায় এক নগ্নিকা দেবী, এক পুরুষের বুকের ওপর 
দণ্ডায়মান, গলায নরমুণ্ডেক মালা, এক হাতে ছিন্ন মুণ্ড, অনেকখানি বেরিয়ে আছে জিভ, 
ডাকিনী-যোগিনীবা সেই মূর্তিব সঙ্গিনী, তার সামনে ছাগবলি দেওয়া হয়, থকথক করে রক্ত, এই 
ভযংকর দৃশ্যটি নিবাকারবাদীদেব পক্ষে মেনে নেওয়া অবশ্যই শক্ত | নিবেদিতাও এক সময় ওই 
মূর্তি সম্পর্কে ভয় বা বিতৃষ্ণা অনুভব করতেন । পূজা কিংবা আবাধনার সঙ্গে পবিত্রতা ও সৌন্দর্যের 
অঙ্গাঙ্গী সম্পর্ক, কালীমূর্তি যেন তার সম্পূর্ণ বিপরীত । 

' বিবেকানন্দের সান্নিধ্যে আসার পর, তীর ব্যক্তিত্বে ও দর্শনে আকৃষ্ট হয়ে নিবেদিতার জন্মাস্তর ঘটে 
গেছে। পূর্ব সংস্কার সব মুছে যাচ্ছে অতি দ্রুত । এখন তিনি জানেন, হিন্দুরা আসলে পুতুল পূজা 
করে না, দেব-দেবীর মূর্তিগুলি এক একটি প্রতীক, সেই প্রতীকেরই পূজা হয় । মূর্তিগুলির মধ্যে 
অন্ত ঈশ্বরের এক একটি কপের প্রকাশ । মূর্তিগুলির সামনে একটি জলপূর্ণ ঘট থাকে, সেই ঘটেই 
নিরাকাবের আরতি হয়, আর ভক্তি-প্রাবল্যে কেউ যদি মুর্তিগুলিকেই জীবন্ত মনে করে, তাতেই বা 
ক্ষতি কী ৷ তবু হিন্দু ধর্মের দর্শনের প্রতি নিবেদিতা যতটা আগ্রহী ছিলেন, ততটা এই সব মূর্তি বা 
প্রতীকের প্রতি নয় । এখন স্বাম়ীজি, তব প্রভু, তার রাজা যখন কালী-ভাবে ভাবিত হয়ে উঠেছেন, 
তখন তিনিও কালীমুর্তিব বন্দনার তাৎপর্য আরও ভাল করে বোঝার চেষ্টা করতে লাগলেন । 


৩৮১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


স্বামীজির পথই তাব পথ । 

একদিন স্বামীজি বললেন, মার্গট, আমি বাবস্থা করছি, কলকাতার একটা প্রকাশ্য জনসভায় 
তোমাকে কালী পুজো নিয়ে বক্তৃতা দিতে হবে । 

নিবেদিতা হকচকিয়ে গিয়ে বললেন, সে কী ! আমি বক্তৃতা দেব কী করে ? আমি কতটুকু জানি ? 
আমার সংস্কৃত জ্ঞান নেই। 

স্বামীজি বললেন, পড়াশুনো করো । নিজেকে তৈরি করো । মাসখানেক সময়ের মধ্যে তুমি 
সারদানন্দের কাছে শাস্ত্র জেনে নাও । 
রক নিক রিটা ররর রাকা 

স্বামীজি বললেন, তুমি মা কালীমূর্তির এবং মা কালীর সাধনার মাহাত্য ও তাৎপর্য ব্যাখ্যা করবে । 
লোকের মনে যে-সব ভুল ধারণা আছে, তার নিরসন হবে । 

গুরুর আদেশ সব সময়েই শিরোধার্য । তবু নিবেদিতা ইতস্তত করে বললেন, এর কি খুব দরকার 
আছে ? মা কালী বিষয়ে স্বয়ং আপনি কিংবা আপনার কোনও গুরুভাই অনেক ভাল বলতে পারবেন 
আমার চেয়ে । 

স্বামীজি জোর দিয়ে বললেন, না, না, তোমাকেই বলতে হবে । তোমার মুখ থেকেই শুনুক 
ওরা । 

তিনি মিটিমিটি হাসতে লাগলেন । শুধু মিশনারিরাই যে কালীমুর্তি নিয়ে ঘৃণা বিদ্রুপ প্রচার করে 
তাই-ই না, এ দেশের ব্রাহ্মরা এবং তথাকথিত প্রগতিশীলরাও কালী পূজার ঘোর বিরোধী । এবার 
রাজার জাতের প্রতিনিধি, একজন শিক্ষিত শ্বেতাঙ্গিনীর মুখ দিয়ে কালী মাহাত্ম্যের প্রচার শুনে তারা 
কী রকম হতচকিত হয়ে যাবে, তা ভেবেই বেশ মজা পেতে লাগলেন স্বামীজি । 

আযালবার্ট হল ভাড়া নিয়ে রাখা হল । সংবাদপাত্রেও বিজ্ঞপ্তি দেওয়া হল যে মিস মার্গারেট ই. 
নোবল (সিস্টার নিবেদিতা) নামে এক ইংরেজ লেডি, যিনি পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনে উচ্চশিক্ষিত, 
তিনি কালী-ভজনা বিষয়ে একটি বক্তৃতা দেবেন । শহরের বুদ্ধিজীবীমহল অবশ্যই আসবেন দলে 
দলে। 

প্রকাশ্য বক্তৃতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইংরেজ সমাজে তো বটেই। এ দেশেও | অপ্রস্তুত 
অবস্থায় অতি সাধারণ কথাবার্তা চলে না, জ্ঞান-বুদ্ধি ও তাত্বিক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক । নিবেদিতা 
গভীর মনোযোগের সঙ্গে পড়াশুনো শুরু করলেন । সারদানন্দের কাছ থেকে বুঝে নিচ্ছেন শাস্ত্রের 
ব্যাখ্যা, স্বামীজিকে কাছে পেলেও নানান প্রশ্ন করতে ছাড়েন না। স্বামীজির সামনে তিনি স্কুলের 
ছাত্রীর মতন খাতা-পেনসিল নিয়ে বসেন, স্বামীজির উত্তরগুলো টুকে নেন । 

স্বামীজি একদিন বললেন, আমি ব্রন্মে বিশ্বাসী এবং দেবদেবীতেও বিশ্বাসী । আর কিছুতে নয় । 

নিবেদিতা বললেন, কিন্তু আপান এক সময় কালীকে মানতেন না । 

স্বামীজি বললেন, হ্যা, তা ঠিক । ওঃ ! কালীকে আর কালী ব্যাপারটাকেই কী ঘৃণাই যে করতাম ! 
ছ' বছর ধরে চলেছিল সেই লড়াই, কিছুতেই কালীকে মানতে চাইনি । 

নিবেদিতা বললেন, কিন্তু এখন আপনি তাকে বিশেষভাবে মেনে নিয়েছেন, তাই না ? 

স্বামীজি বললেন, মানতে বাধ্য হয়েছি । রামকৃষ্ণ পরমহংস তাঁর কাছে আমাকে উৎসর্গ করে 
দিলেন যে। ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও মা আমাকে চালিত করেন । তিনি আমাকে দিয়ে যা ইচ্ছে তাই 
করান । সত্যি, কতদিন ধরে যে লড়াই চালিয়েছি ! আমি ভালবাসতুম, বুঝলে, তাতেই আটকে 
পড়েছিলুম । আমি অনুভব করেছিলুম, এ পর্যন্ত যত মানুষ দেখেছি, তার মধ্যে তিনিই পবিভ্রতম 
ব্যক্তি । আরও বুঝেছিলুম, আমাকে তিনি এত ভালবাসেন, সে ভালবাসার শক্তি আমার 
বাপ-মায়েরও নেই । 

নিবেদিতা অধোমুখে একটুক্ষণ চিন্তা করে বললেন, একটা কথা জিজ্ঞেস করব ? এত সুযোগ 
পেয়েও আপনি এত দীর্ঘদিন মা কালী সম্পর্কে সন্দেহ করেছেন, তা হলে ব্রাহ্মরাও যে করবে, তাতে 


৩৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আর আশ্চর্য কী ? 

স্বামীজি বললেন, হ্যা, তা ঠিক। কিন্তু ওরা তো আমার গুরুর মধ্যে ওই সীমাহীন পবিত্রতা 
কখনও দেখতে পায়নি, আর সে ভালবাসার স্বাদও পায়নি । 

নিবেদিতা বললেন, আমার কী মনে হয় জানেন, তার বিরাটত্বই তাঁর ভালবাসাকে এত দুশ্ছেদ্য 
করে তুলেছিল আপনার কাছে । 

স্বামীজি বললেন, তার বিরাটত্ব সম্পর্কে বোধ কিন্তু তখনও আমার মধ্যে জাগেনি ৷ সেটা এল 
পরে, আত্মসমর্পণের পবে ৷ তার আগে শ্রীরামকৃষ্ণকে খ্যাপা শিশুর মতন ভাবতুম, সব সময় এই 
দেখছেন, সেই দেখছেন, দেবদেবীদের চাক্ষুষ দেখতে পাচ্ছেন, আরও কত কী ! সেসব জিনিসকে 
ঘৃণা করতুম । কিন্তু তার পরে আস্তে আস্তে সেই সব কিছুকেই, এমনকী কালীকেও মেনে নিতে 
হল । 

নিবেদিতা বললেন, কেন মেনে নিতে হল আপনাকে, তা কিন্ত এখনও স্পষ্ট বুঝতে পারছি না। 
একটু বুঝিয়ে বলবেন, কীসে আপনার অত বিরোধিতা চূর্ণ হল ? 

স্বামীজি বললেন, না, বোঝানো যাবে না । সে রহস্য আমার সঙ্গেই চলে যাবে । সে সময় আমার 
চরম দুর্ভোগের দশা চলছে । বাবা মারা গেছেন, অভাব-অনটনের দুর্বিপাক ; মা দেখলেন এই তো 
সুযোগ--আমাকে গোলাম করার । মা'র একেবারে মুখের কথা, ‘তোকে গোলাম করে রাখব |; আর 
রামকৃষ্ণ পরমহংস তার হাতেই আমাকে তুলে দিলেন । 

নিবেদিতা বললেন, আমার ধারণা, শ্রীরামকৃষ্ণ নিজেই কালীর অবতার । 

স্বামীজি বললেন, হ্যা, কোনও সন্দেহ নেই, মা কালীই শ্রীরামকৃষ্ণের ওপর ভর করে নিজের 
উদ্দেশ্য সিদ্ধ করেছেন । দ্যাখো মার্গট, আমি বিশ্বাস না করে পারি না, কোথাও একটা মহাশক্তি 
আছে যা নিজেকে নারা-প্রকৃতি বলে অনুভব করে_ কালী বা মা নামে নিজেকেই আখ্যাত করে । 
আবার আমি ব্রন্দেও বিশ্বাসী-- ব্রহ্ম ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। 

নিবেদিতা বললেন, এটাকে বলা যেতে পারে বৈচিত্র্যের মধ্যে নিত্য এঁক্য । 

স্বামীজি বললেন, তাই কি ! কিন্তু ব্রন্দের সঙ্গে ভিন্নতার কারণ কী ? ব্রহ্ম এক ও অদ্বিতীয়, আবার 
দেবদেবী ও...সুতরাং বুঝতেই পারছ, আমি ব্রহ্মেও বিশ্বাসী, আবার দেবদেবীতেও বিশ্বাস না করে পারি 
না। এই বিশ্বাসের যন্ত্রণা কী কম ! তিনি এক এক সময় আমায় কী যক্ত্রণাই না দেন ! তখন আমি 
তাঁব কাছে চোটপাট করে বলি, খুব তো মা হয়েছিস, যদি তুই এই এই জিনিসগুলো আগামীকালের 
মধ্যে আমাকে না দিবি, তা হলে তোকে ছুঁড়ে ফেলে দেব ! তারপর থেকে আমি শ্রীচৈতন্যের পুজো 
করব! 

একটু থেমে, হেসে স্বামীজি বললেন, সেই জিনিসগুলো আমি ঠিক ঠিক পেয়ে যাই ! 

নিবেদিতা চোখ বিস্ফারিত করে বললেন, সত্যি ? 

স্বামীজি বললেন, সত্যি তো বটেই । কিন্তু মনে রেখো, এসব কথা আর কারুকে জানাবার নয় । 

নিবেদিতা বললেন, তার মানে আপনি বলছেন, এই আলাপ পৃথিবীর আর কেউ জানবে না ? 

স্বামীজি বললেন, কক্ষনও না । তিনি উঠে চলে যাচ্ছেন, নিবেদিতা বললেন, আমার আর একটা 
প্রশ্ন আছে, এই যে পাঁঠা বলির ব্যাপারটা, কালীমুর্তির পূজা চলছে, ভক্তরা মন্ত্র পাঠ করছে, তার মধ্যে 
একটা নিরীহ পশুকে টেনে এনে বলি দেওয়া, রক্ত ছিটকে যায় চার দিকে, এই বীভৎস ব্যাপারটা কি 
খুব প্রয়োজনীয় ? 

স্বামীজি তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ছবিটা সম্পূর্ণ করতে একটু রক্ত থাকলেই বা ক্ষতি কী ? 

স্বামীজি চলে গেলেন । নিবেদিতার আর একটা প্রশ্ন ছিল, সেটা বলা হল না। স্বামীজি শিবের 
অবতার, আর শ্রীরামকৃষ্ণ কালীর অবতার । স্বামীজি তা হলে কালীকে মা মা বলেন কেন ? এদের 
মধ্যে তো মাতা-পুত্রের সম্পর্ক হতে পারে না। নিবেদিতার ধারণা, বিবেকানন্দ ও রামকৃষ্ণ, এঁরা 
দেবদম্পতি ! 

ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে আযালবার্ট হল সন্ধে ছ'টার আগেই দর্শক সমাগমে পরিপূর্ণ হয়ে 


| ৩৮৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গেল । কলকাতার সম্ত্রান্ত ও বিদ্বজ্জনেরা অনেকেই এসেছেন । নিবেদিতা নিজে তাঁর ব্রাহ্ম বন্ধুদেরও 
আমন্ত্রণ জানিয়েছিলেন, অনেকেই বক্তৃতার বিষয়বস্তু শুনে আসতে চাননি, রবীন্দ্রনাথ অন্য ছুতো 
দেখিয়ে এড়িয়ে গেছেন । অমৃতবাজার পত্রিকাকেন্দ্রিক বৈষ্ণবরাও আগে থেকেই নিজেদের মধ্যে 
ঠাট্টা বিদ্রুপ করেছেন, তাঁদের পত্রিকার কোনও প্রতিনিধিও পাঠাননি ৷ ঠাকুরবাড়ির পক্ষ থেকে 
শিষ্টতা বক্ষার জনা এসেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, সঙ্গে তাঁর ভাগনি সরলা ঘোষাল । সত্যেন্ত্রনাথের 
তাব বাডির বাইবে যাওয়াটা শোভা পায় না। 

জকবি কগি দেখা সেরে একেবারে শেষ মুহুর্তে হস্তদস্ত হয়ে হাজির হলেন মহেন্দ্রলাল সরকার । 
প্রবেশপথে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের ঠেলেঠুলে তিনি চলে এলেন একেবারে সামনে । 
কোনও আসন খালি নেই, একজন সসন্ত্রমে নিজের আসন ছেড়ে দিল তাঁকে । মহেন্দ্রলাল ওয়েস্ট 
কোটেব পকেট থেকে গোল ঘড়ি বার করে সময় দেখলেন । 

স্বামীজি আসেননি । মঞ্চের ওপর দুটি চেয়ার, একজন অনামা সভাপতির পাশে বসে আছেন 
নিবেদিতা | দুগ্ধধবল সিক্ষের গাউন পরা, কাঁধের ওপর কারুকার্ধময় কাশ্মীরি শাল, মুখে যৌবনের 
দীপ্তি, চক্ষু দুটি ঈষৎ চঞ্চল । নিবেদিতাকে শ্রোতাদের সঙ্গে পরিচয় করাবার কোনও প্রয়োজন নেই, 
তবু নিয়মরক্ষাব জনা সভাপতি সংক্ষিপ্ত ভাষণ দিলেন । 

তাবপব উঠে দাঁড়ালেন নিবেদিতা । সহজ, সরল ইংরেজিতে প্রথমেই বিনীতভাবে বললেন, 
এখানে দাঁড়িয়ে কালীপূজা বিষয়ে বক্তৃতা করার অধিকার আমার তেমন নেই, সে বিষয়ে আমি 
সচেতন । সংস্কৃত-জ্ঞান কিংবা ভাবতীয় ইতিহাস সম্বন্ধেও আমার জ্ঞান খুব বেশি নয়...ভারতে আমি 
মাত্র এক বছর এসেছি, 

সারাজীবন ধবে আমি কালীপুজোর কথা শুনে আসছি, কালী বা তাঁর পূজকদের সম্পর্কে সেসব 
মোটেই ভাল কথা নয় । এখন আমি এর সংস্পর্শে এসেছি, এবং বুঝেছি যে বাল্যকালে আমি যা 
শুনেছি, তা অর্ধসত্য, পূর্ণসত্য নয় । পুর্ণসত্যের সম্ধানই আমাদের ব্রত হওয়া উচিত । তা ছাড়া, 
একজন ইংবেজ রমণী হিসেবে আমার ক্ষমা প্রার্থনাবও অধিকার আছে । আমার দেশের মানুষরা অন্য 
একটি দেশের ধর্মবিশ্বাসকে আঘাত করে যে সব কুৎসা রটনা কবেছে, তার জন্য আমি প্রকাশ্যে ক্ষমা 
চাইতে পাবি । 

ঈশ্বর উপলন্ধিব প্রকাশ বিভিন্ন দেশে বিভিন্ন নামে । কেউ ব্যাকুলভাবে ডাকেন, হে প্রভু ! 
সেমেটিকবা ভাববেশে ঈশ্বরকে বলেন, আমাদের পিতা | ...ভারতবর্ষ মধুরতম নামে ঈশ্বরকে ডাকে 
মা বলে । ঈশ্বর জননী ! 

..মাতরূপিণী ঈশ্বরেব তিনটি রূপ : দুগট জগদ্ধাত্রী ও কালী । দিগ্বাসিনী দুর্গা, প্রকৃতিরূপে 
বিকাশশীল মহাশক্তির তিনি প্রতীক । জগগ্ধাত্রীর মধ্যে রক্ষযিত্রীর ভাব কিছুটা প্রকাশ পেয়েছে। 
কিন্তু শেষ পর্যন্ত কালীব কাছেই-_ভয়ঙ্করী, অগ্নিরসনা, অগ্নিবদনা, মৃত্যু-শ্মশানের মধ্যে আসীনা 
যিনি__তাঁর কাছেই আত্মা স্তব্ধ হয়ে দাঁড়ায়, আর উচ্চারণ করে সেই পরম শব্দটি-_মা ! 

নিবেদিতা খুব বিস্তৃতভাবে ঈশ্বরের মাতৃভাবের ব্যাখ্যা করতে লাগলেন । দুগাঁ ও জগগ্ধাত্রীর তত্ব 
বর্ণনা করে তিনি বললেন, ঈশ্বর জীবন দিয়েছেন সত্য । কিন্তু নিহস্তাও তিনি । ঈশ্বর কালাতীত 
নিতা__এই ভাবের সঙ্গে জেগে ওঠে নাকি মহাকালের কৃষ্ণচ্ছায়া, যার শুরু ও শেষ দুর্জেয় 
রহস্যে ?...সেই জন্যই, তাঁর ধবংসলীলার মধ্যে কি তাঁকে অর্চনা করব না- সেই শ্মশানই কি একমাত্র 
স্থান নয়, যেখানে নতজানু হয়ে আমরা বলতে পারি- মা, মাগো ! 

যুগে যুগে মা কালী ভারতকে মানুষ দিয়েছেন । প্রতাপ সিংহ, শিবাজী, শিখেরা- এঁদের দিয়েছেন 
তিনি । যদি বাংলা দেশ, মাতৃপূজার এই আদিপীঠ, মাতৃসাধকদের এই জন্মভূমি_ মাতৃপৃজা ত্যাগ 
করে, তা হলে নিজ পৌরুষকেই ত্যাগ করবে । প্রাচীন পূজাকে দশগুণ বেশি ভক্তির সঙ্গে এখন 
করতে হবে, না করলে এ দেশের চির দুর্দশা ও অপমান... 

সভাস্থল নিস্তব্ধ, সবাই গভীর মনোযোগ ও বিস্ময়-কৌতৃহলের সঙ্গে শুনছে । হিন্দু ধর্মবিশ্বাসের 


৩৮৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মূল সত্যগুলির কথা এমন গভীর অথচ সাবলীলভাবে ইদানীং আর কারুকে বুঝিয়ে বলতে শোনা 
যায়নি । এক দল উচ্চ কণ্ঠে গা-জোয়ারিভাবে নিজের ধর্মের প্রচার করে, অন্য দল নিন্দা বা 
অপপ্রচার করে । কোনও পক্ষই যুক্তির ধাব ধারে না। সেই হিন্দু ধর্মের পক্ষ নিয়ে সবচেয়ে সারগর্ভ 
কথা বলছে কি না একজন মেমসাহেব ! শ্রদ্ধা ও ভক্তির দীপ্তিতে উজ্জ্বল হয়ে আছে তাঁর মুখ । 

হঠাৎ ঘুমন্ত সিংহের জেগে ওঠার মতন দাঁড়িয়ে পড়লেন মহেন্দ্রলাল । বাজখাঁই গলায় চেঁচিয়ে 
বললেন, এখানে হচ্ছেটা কী, আঁ ? এক বিলিতি বিবি আমাদের কালীপুজো শেখাবে ! আরও দশগুণ 
বেশি কালীপুজো করতে হবে £ এখনই যা বেলেল্লা চলছে, তার ওপর দশগুণ ! মিস নোবল, আমার 
ধারণা ছিল, তুমি এদেশে এসেছ স্ত্রীশিক্ষা বিস্তারের সদুদ্দেশ্য নিয়ে, বস্তিতে বস্তিতে ঘুরে তোমার 
প্লেগেব রুগিদেব সেবাব্রত দেখেও মুগ্ধ হয়েছি। কিন্তু এখন এসব কী শুরু করলে ? দেশটাকে 
আবও অন্ধকারের দিকে ঠেলে দিতে চাও ? 

বিচলিত না হযে নিবেদিতা মৃদুহাসো বললেন, ডক্টর সরকার, ধর্মকে বাদ দিয়ে কি কোনও বড় 
কাজ হয় ? আমি ধর্মের মূল তত্ব বোঝাবার চেষ্টা করছি, এখনও আমার বলা শেষ হয়নি । 

মহেন্দ্রলাল ধমক দিয়ে বললেন, রাখো তোমার তত্ব ! তত্ত্বের তুমি কী বোঝো ! এত প্রাচীন এক 
ধর্ম, তাৰ সংস্কৃতি, এক বছব মাত্র এদেশে এসে কিছু মুখ শোঁকাশুকি করে তার তত্ব বোঝা যায় ? এত 
সহজ ! তুমি তো তোতাপাখির মতন কতকগুলি শেখানো বুলি বলছ ! তত্ব হল এক ব্যাপার, তার 
প্রযোগ কতবকম হয, তার তুমি কী জানো ? যত রাজ্যের মাতাল, গেঁজেল, চোর, ডাকাতরাও কালী 
পুজো কবে । তারা কোন তত্বটা মানে ? 

নিবেদিতা বললেন, অপপ্রযোগ দেখে মূল বিষয়ের বিচার করা যায় না। বাগানে অনেক আগাছা 
জন্মায, তাব জন্য পুবো বাগানটা নস্যাৎ করা কি ঠিক ? মূল তত্ব যদি ভালভাবে প্রচার করা যায়__ 

তাকে বাধা দিযে মহেন্দ্রলাল গর্জে উঠলেন, এসব পুজোফুজোর মূল তত্বটাই তো ভণ্ডামি ! 
কতকগুলো তান্ত্রিক নিজেদের ভোগ-লালসা মেটাবার জন্য একটা ল্যাংটা মাগির মূর্তি গড়েছে, তার 
সঙ্গে যতরাজ্যের বামাচার, মদেব ছড়াছডি, বলি দেওয়া পাঁঠার মাংসের ভোজ, এইগুলোকেই শুদ্ধ 
কবাব জন্য বড বড় তত্ত্বেব বুলি কপচানো হয়েছে, সব ভণ্ডামি ! ভণ্ডামি ছাড়া কিছু নয় 

নিবেদিতা বললেন, কালীপূজা বিষযে এক শ্রেণীর মানুষের আপত্তির কথাও আমি জানি । যেমন, 
প্রতিমা পূজা অনেকে মানেন না । এই প্রতিমাটির আকার বীভৎস | এই পুজোয় পশুবলি দেওয়ার 
বেওয়াজ আছে । একে একে আমি এই বিষয়গুলিরও ব্যাখ্যা করতে চাই । 

মহেন্দ্রলাল বললেন, কী ব্যাখ্যা দেবে তুমি ? সবই পালিশ করা ভণ্ডামির মুখোশ । শেষেরটা, ওই 
পাঁঠাবলির কথাটাই আগে বলো শুনি ! | 

নিবেদিতা বললেন, মূর্তিপূজার মতন ওই বলিও তো প্রতীক । সব ধর্মের সাধকরাই শব্দ-প্রতিমা 
নিমাণ কবেন । হিন্দু সাধকরা সেই শব্দ-প্রতিমার বর্ণনা দিয়ে মুর্তি গড়েছেন । কালী প্রতিমার সামনে 
প্রকৃত সাধক নিজেকেই নিবেদন করতে চান, তাঁর বুকের রক্ত দিয়ে আরাধনা করতে চান । যত দিন 
না সে জন্য তিনি পুরোপুরি তৈবি হন, তত দন পশুবলি দিতে হয় সেই রক্তের প্রতীক হিসেবে । 

হা হা শব্দে অট্রহাস্য করে উঠলেন মহেন্দ্রলাল । দু'হাত তুলে বললেন, বলেছিলাম না, ভণ্ডামির 
ব্যাখ্যা! আজ অবধি কোন সাধক তার বুকের রক্ত দিয়েছে, আয ? তার খোঁজ রাখো ? বড় বড় 
জমিদাররা কালী পুজো করায়, তারা বুকের রক্ত দিতে চায়? ডাকাতগুলো কালী পুজো করে গিয়ে 
অন্যের গলা কাটে । দেবতার নামে উচ্ছুগ্য করা মাংস খাবার ধান্দা ? কালীপুজোর সময় ছেলেপুলে 
আর বুড়োরা পর্যন্ত হাঁ করে বসে থাকে, কখন মাংস খাবে । কসাইখানাগুলোতেও একটা কালী মূর্তি 
বসিয়ে পাঁঠাবলি হয় ! অমন তত্ত্বের মুখে ঝ্যাঁটা মারি ! 

পেছন দিক থেকে একজন কেউ চেঁচিয়ে উঠল, চোপ ! এই বুড়ো ভাম, তোর কথা কেউ শুনতে 
চায় না। বসে পড়, বসে পড় ! 

অমনি একটা শোরগোল শুরু হয়ে গেল । অনেকে মিলে বলতে লাগল, বসে পড়ুন, মশাই । 
9 ৩৮৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মহেন্দ্রলাল পেছন ফিরে ক্রুদ্ধ দৃষ্টিতে বললেন, না. আমি বসব না । আমরা চেষ্টা করছি, দেশটাকে 
কুসংস্কার থেকে মুক্ত করতে, বিজ্ঞানের দিকে দৃষ্টি ফেরাতে । আমরা চাই দেশের মানুষ ভগ্ামিকে 
ঘৃণা করতে শিখুক । বাইরে থেকে এক মেম এসে কতকগুলো ভুল তত্ব আর কদর্য আচার-অনুষ্ঠানের 
কথা প্রচার করবে, তা আমরা কিছুতেই মেনে নেব না ! 

একজন বলল, তুমি মানতে না চাও, গেট আউট ! আমরা শুনব ! 

আর একজন বলল, তুমি একলা একলা ডিসটার্ব করছ কেন ? আর কেউ তোমাকে সাপোর্ট করছে 
না। 

মহেন্দ্রলাল কয়েক মুহুর্তের জন্য থেমে গেলেন । আহতভাবে তাকালেন সমগ্র শ্রোতৃমগ্ডলীর 
দিকে । ভাঙা গলায় বললেন, আর কেউ নেই ? এখানে আর কেউ আমাকে সমর্থন করছেন না? 

সত্যেন্দ্রনাথ ঠাকুর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন | ধীরভাবে বললেন, আমিও মনে করি, এই 
বক্তৃতায় কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে । 

আরও কয়েকজন যুবকও উঠে দাঁড়াল, সংখ্যায় আট দশজনের বেশি না । 

পেছন থেকে একজন চেঁচিয়ে উঠল, ওরে বেন্দ রে, বেন্ধ ! হিন্দুদের পুজোর কথা শুনলেই ওদের 
গাজ্বালা করে । তোরা এসেছিস কেন, যা, যা বেরিয়ে যা! 

মহেন্দ্রলাল বললেন, আমি ব্রাহ্ম নই । আমি বিজ্ঞানী, আমি যুক্তিবাদী ৷ 

আর একজন বলল, ও মশাই, আপনারা তো মাত্তর ক'জন ! আমরা অনেক বেশি লোক, আমরা 
শুনতে চাই, আমাদের ভাল লাগছে ! বাধা দিচ্ছেন কেন ? 

মহেন্দ্রলাল বললেন, বেশি লোক ! বেশির ভাগ লোকই তো ইডিয়েট, আর ভেড়ার পাল ! যারা 
নতুন কথা বলে, যারা সমাজের ব্যাধি দূর করতে চায়, যারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, 
চিরকালই তাদের সংখ্যা কম হয় । শেষ পর্যন্ত তারাই জেতে । বিদ্যাসাগর মশাই যখন বিধবা বিবাহ 
প্রচলন করতে চেয়েছিলেন, তখনও বেশির ভাগ লোকই তাঁর বিরুদ্ধে গিয়েছিল । 

এই কথায় অগ্নিতে যেন ঘৃতাহুতি পড়ল । গোলমাল উঠল চরমে, গালাগালি ও কটুক্তিতে কান 
পাতা যায় না । একদল লোক ধেয়ে গেল মহেন্দ্রলালকে মারবার জন্য । 
অনুগ্রহ করে বসুন। ডক্টর মহেন্দ্রলাল সরকার একজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমার পরিচিত । ওর 
আপত্তির কথা উনি নিশ্চয়ই বলতে পারেন । আপনারা সংযত হন । 

তারপর মহেন্দ্রলালকে উদ্দেশ করে বললেন, ডক্টর সরকার, আমি কি আমার বক্তৃতার বাকি অংশ 
শেষ করতে পারি ? 

মহেন্দ্রলাল বললেন, শোনাও, তোমার যা খুশি শোনাও এদের ! 

সদর্পে তিনি সভাস্থল ছেড়ে বেরিয়ে চলে গেলেন । 

তার পরেও প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে নিবেদিতা বলে গেলেন, স্বামী বিবেকানন্দের ‘কালী দা 
মাদার’ কবিতাটি আবৃত্তি করলেন, রামপ্রসাদের অনেকগুলি গান অনুবাদ করে শোনালেন । শেষ 
হবার পর তুমুল করতালি ধ্বনিতে যেন ফেটে পড়ল বাতাস । অনেকে ছুটে এল মঞ্চের দিকে 
নিবেদিতাকে কৃতজ্ঞতা জানাতে । 

যথাসময়ে এই বিবরণ শুনে খুবই হৃষ্ট বোধ করলেন স্বামীজি । নিবেদিতার শ্রম সার্থক, নিবেদিতা 
জয়ী হয়েছেন । আরও একটা খুব বড় আনন্দের সংবাদ এই যে, কালীঘাট মন্দিরের কর্তৃপক্ষ মন্দির 
চত্বরে নিবেদিতাকে আর একবার এই বক্তৃতা দেবার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন । এটাও 
অবশ্যই আর একটি বড় জয়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ছার বন্ধ করে দিলে কী হয়, হিন্দু 
রক্ষণশীলতার প্রধান দুর্গ, কালীঘাটের সুপ্রাচীন কালী মন্দিরের দ্বার শ্রীরামকৃষ্ণপন্থিদের কাছে 
অবারিত । এমনকী এক ন্লেচ্ছ রমণীকেও তাঁরা স্থান দিতে প্রস্তুত । 

সংবাদপত্রগুলি নিবেদিতার এই বক্তৃতাকে বিশেষ আমল দিল না বটে, কিন্তু লোকের মুখে মুখে 
হিন্দু ধর্মের জোরালো সমর্থনকারী এই মেমসাহেবটির কথা ঘুরতে লাগল । 


৩৮৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


্রাহ্মদের কাছে নিবেদিতার যাতায়াত অবশ্য বন্ধ হল না। বুদ্ধিজীবী ও শিল্প-সাহিত্য সম্পর্কে 
আগ্রহী ব্রাম্মদের সঙ্গে কথাবার্তা বলতে তাঁর ভাল লাগে । ব্রাহ্ম ও শ্রীরামকৃষ্ণপন্থীদের মিলিয়ে 
দেবার ইচ্ছেটা তিনি এখনও ছাড়েননি । সেদিনের বক্তৃতার পর সরলা ও তার ভাই সুরেন 
নিবেদিতার আরও ভক্ত হয়ে উঠেছে । একদিন তিনি স্বামীজিকে সঙ্গে নিয়ে এলেন জোড়াসাঁকোর 
ঠাকুরবাড়িতে । 

দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে সদ্য তরুণ বয়েসে স্বামীজি একবার গিয়েছিলেন ব্যাকুল প্রশ্ন নিয়ে । 
ব্রাহ্ম নেতা বলে নয়, মহাপুরুষোপম এই মানুষটির প্রতি স্বামীজির এখনও বিশেষ শ্রদ্ধা আছে । 
একগুচ্ছ রক্তগোলাপ নিয়ে দু'জনে এলেন দেবেন্দ্রনাথের তিনতলার ঘরে । সকাল নটা বাজে, একটা 
আরামকেদারায় আধশোওয়া হয়ে আছেন দেবেন্দ্রনাথ । আশি বছর পেরিয়ে গেছে কবে, এখনও তাঁর 
চক্ষু ও কর্ণ সজাগ । বিবেকানন্দ সামনে এগিয়ে হাত জোড় করে প্রণাম জানালেন । দেবেন্দ্রনাথ 
অবশ্যই ইতিমধ্যে নরেন্দ্রর বিবেকানন্দ স্বামীতে রূপান্তরেব কাহিনী শুনেছেন, তিনি চিনতে পারলেন 
ও হাত তুলে আশীবদি জানালেন । নিবেদিতা এর আগেই একবার দেখা করে গিয়েছিলেন, তিনি 
ফুলের স্তবক রাখলেন দেবেন্দ্রনাথের পায়ের কাছে । 

দেবেন্দ্রনাথ বললেন, বসো মা, বসো । তোমরা দু'জনেই আমার সামনে একটু বসো । 

তারপর দেবেন্দ্রনাথ খুবই মৃদু কণ্ঠে, প্রায় শোনা যায় না এমনভাবে বিবেকানন্দকে কিছু বলতে 
লাগলেন বাংলায়, নিবেদিতা তার কিছুই বুঝতে পারলেন না। বিবেকানন্দই বা কী বুঝলেন কে 
জানে, মাথা নেডে যেতে লাগলেন । একটু পর দেবেন্দ্রনাথ একেবারে চুপ । কেউ কোনও কথা 
বলছেন না । মিনিট দশেক কেটে যাবার পর স্বামীজি বিনীতভাবে জিজ্ঞেস করলেন, আমরা এবার 
উঠি ? আপনি আমাদের আশীবদি করুন । 

দেবেন্দ্রনাথ সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে ওঁদের আশীবাদ জানালেন । 

সিঁড়ি দিয়ে নামতে নামতে স্বামীজি দেখলেন, একজন দীর্ঘকায় পুরুষ যেন ওদের দেখেও না 
দেখার ভান করে অন্যদিকে চলে গেল । কে ? দেবেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র কবিবর নাকি ? আরও দু' 
একজন উদাসীন ভাব দেখাল । স্বামীজিব মনে হল, তিনি অনাহৃতভাবে নিবেদিতার কথায় এসেছেন, 
যেন অবাঞ্ছিত । তিনি নিবেদিতাকে বললেন, চল, এক্ষুনি চলে যাই । 

দোতলার ঘর থেকে একটি তরুণী বেরিয়ে এসে বলল, সে কী, এর মধ্যেই চলে যাবেন কেন ? 
একটু চা খেয়ে যাবেন না? 

স্বামীজি বললেন, না, আমার চা পান করার ইচ্ছে নেই এখন । 

কিন্তু নিবেদিতার আরও কিছুক্ষণ থেকে যাবার ইচ্ছে । তিনি সতৃষ্ণ নয়নে স্বামীজির দিকে 
তাকালেন । স্বামীজি বুঝতে পেরে বললেন, তুমি যদি চাও, চা খেতে পারো । 

ঘরের মধ্যে একটি সোফায় বসলেন স্বামীজি | ক্রমে আরও কয়েকজন এল, তারা নিবেদিতার 
সঙ্গেই গল্প করতে লাগল । মেয়ে মহলের খুব কৌতূহল নিবেদিতা সম্পর্কে । স্বামীজি চুপ করে বসে 
রইলেন, তাঁর অস্বস্তি ক্রমশ বাড়ছে । 

কেউ একজন জিজ্ঞেস করল, স্বামীজি, আপনি চাও খাচ্ছেন না, আপনার জন্য তামাক এনে দিতে 
বলব ? 

, স্বামীজি এবার সম্মতি জানালেন । সঙ্গে চুরুট আনেননি বলে উসখুস করছিলেন । একজন ভৃত্য 
গড়গড়া সেজে নিয়ে এল, স্বামীজি নলটি হাতে নিয়ে তামাক টানতে লাগলেন । অন্যরা কালীমূর্তি 
নিয়ে তর্ক জুড়ে দিল নিবেদিতার সঙ্গে । 

প্রায় ঘণ্টাখানেক বাদে ওঠা হল । বাইরে বেরিয়ে এসে স্বামীজি বললেন, আমাদের নিজেদের 
অনেক কাজ আছে । ব্রাহ্মদের সঙ্গে মেলামেশা করে কী লাভ ? মিছিমিছি এদের সঙ্গে তর্ক করেই বা 
কী হবে? কালীপুজো সম্পর্কে ওদের ছুঁতমার্গ কিছুতেই যাবে না। তুমি আর ঠাকুরবাড়িতে এসো 
না। 

নিবেদিতা অপরাধীর মতন একটুক্ষণ চুপ করে রইলেন । তারপর বললেন, আর আসব না? 


৩৮৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ইন্দিরা ওর আইবুড়ো ভাত আব বিয়েতে আমাকে নেমন্তন্ন করেছে, আসব না তা হলে ? হিন্দু বিয়ের 
উৎসব আমার খুব দেখার ইচ্ছে ছিল । 

স্বামীজি গম্ভীর হয়ে গেলেন । হুঁঃ, ভারী তো বিয়ে ! অশাস্ত্রীয় ছেলেখেলা । শালগ্রাম শিলা 
নেই, যজ্ঞ অনুষ্ঠান হয় না, ব্রাহ্মদের বিয়ে আবার বিয়ে নাকি ? 

তবু তিনি বললেন, ঠিক আছে, বিয়েতে যেয়ো ! 
পরিবারের সঙ্গে । বিজ্ঞানী জগদীশ বোসও প্রায় সর্বক্ষণ ছিলেন, তাঁর সঙ্গেও অনেক গল্প হল । 
জগদীশচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের খুব বন্ধুত্ব । এক বিজ্ঞানীর সঙ্গে এক কবির এমন সখ্যও বেশ 
আকর্ষণীয় ব্যাপাব | ববীন্দ্রনাথের শিলাইদহের জমিদারি কুঠিতে জগদীশচন্দ্র প্রায়ই যান, বিশাল পদ্মা 
নদীর তীরে শস্যশ্যামল প্রান্তর, গ্রামের সরল মানুষজন দেখতে জগদীশচন্দ্রের কত ভাল লাগে, সেই 
কথা বলছিলেন তিনি । শুনতে শুনতে নিবেদিতার খুব লোভ হল । একসময় নিজে বলেই 
ফেললেন, সেখানে একবাব আমি যেতে পারি না? 

রবীন্দ্রনাথ বললেন, অবশ্যই যেতে পারেন । এই তো জগদীশ সন্ত্রীক আবার যাচ্ছেন আমার 
সঙ্গে, আপনিও তখন যেতে পারেন । আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি । 

তখনই দিন-তারিখ ঠিক হয়ে গেল । নিবেদিতা যাবার জন্য কথা দিয়ে ফেললেন । 

কয়েকদিন পর স্বামীজির সঙ্গে দেখা হলে নিবেদিতা উৎসাহের সঙ্গে এই প্রসঙ্গ তুললেন । তিনি 
কবির সঙ্গে শিলাইদহে গিয়ে গ্রাম বাংলার রূপ প্রত্যক্ষ করতে চান । 

স্বামীজি কয়েক পলক চেয়ে থেকে বললেন, মার্গট, আমার শরীর ভাল যাচ্ছে না । আমেরিকায় 
গিয়ে চিকিৎসা করাতে হবে, ঠাণ্ডার দেশে গেলে আমি ভাল থাকি । তাব চেয়েও বড় কথা, বেলুড় 
মঠ ও মিশনের জন্য টাকা তুলতে হবে । আমার শরীরের অবস্থা যাই হোক, ওখানে গিয়ে বক্তৃতা 
দিযে আবাব টাকা তোলা যাবে ! তুমি আমার সঙ্গে যাবে । 

নিবেদিতা বললেন, সে কী, আপনার একারই তো যাবার কথা ছিল । আমার এখানকার কাজেব 
কী হবে? 

স্বামীজি বললেন, সে কাজ অন্যরা দেখবে | তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া বিশেষ দরকার | তুমি 
এখানকার আরব্ধ কাজের কথা বিদেশে প্রচার করবে । ওখানে তোমারও বক্তৃতার ব্যবস্থা করা হবে, 
তাতেও বেশ কিছু টাকা উঠতে পারে | যাবার জন্য তৈরি হও | 

একটু থেমে, কঠিন কণ্ঠে তিনি আবার বললেন, ওদের সঙ্গে অত মেলামেশা করার কী দরকার ? 
শিলাইদহের হুজুগ এখন বাদ দাও ! | 


৫৯ 


জানুয়ারি মাসের এক অপরাহে কলকাতায় ঘনঘন তোপধবনি শোনা যেতে লাগল । ফোর্ট 
উইলিয়াম কেল্লা থেকে কামান দাগা হয়, তার গুপুস গুপুস শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত । 
একবার, দু'বার, তিনবার....লোকেরা গুনতে থাকে । সিপাহি বিদ্রোহের পর বেয়াল্লিশ বছর কেটে 
গেছে, তারপর এদিকে আর যুদ্ধ-বিগ্রহ, গুলি-গোলা চলেনি ! মাঝে মাঝে রুশ আক্রমণের হুজুগ 
শোনা যায় বটে, তাও হিমালয় পেরিয়ে বাংলা দেশে পৌঁছনোর সম্ভাবনা প্রায় অলীক বলা যায়। 
এখন চতুর্দিকে শাস্তি । 


সময় জানাবার জন্য দিনের বেলা তোপ পড়ে । দুপুর বারোটায় তোপ শোনার জন্য অনেকে কান 


৩৮৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


খাড়া করে থাকে, ওই তোপধ্বনি হলেই খিদে পায় । ইংরেজ সরকারের কেষ্টবি্টু কেউ এলে তাদের 
সম্মানেও কামান দাগা হয়, দেশীয় রাজ্যের রাজারা এলেও সেই প্রথা আছে। কিন্ত আজ যে 
থামতেই চাইছে না । আঠাশ, উনত্রিশ, তিরিশ, একতিরিশ । একসঙ্গে এত তোপধবনি তো সহসা 
শোনা যায় না। কার সম্মানে এত, স্বয়ং মহারানি ভিক্টোরিয়া এলেন নাকি ? চল্লিশ বছরেরও বেশি 
তিনি ভাবতের রাজেন্দ্রাণী, কখনও তাঁর ভারতীয় প্রজাদের দেখতে আসেননি, তিনি তো আর 
অকস্মাৎ না জানিয়ে-শুনিযে আসবেন না, কয়েকমাস ধরে প্রস্তুতি চলবে । তবে কে এলেন ? 
গঙ্গার ধাবে বাবুঘাট -কয়লাঘাট লোকে লোকারণ্য । না, বিলেত থেকে কোনও জাহাজ আজ এই 
বন্দবে ভেডেনি । হাওডাব রেলওয়ে স্টেশন থেকে মহাসমারোহে আসছেন একটি দম্পতি । ধবল 
রঙের চাবটি ঘোডায টানা স্বর্ণখচিত গাড়িতে বসে আছেন তাঁরা দু'জন, সামনে পেছনে সুদৃশ্য 
পোশাক পড়া দেহরক্ষীব দল, পথের দু'পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সৈন্যবাহিনী, তাদেরই ফাঁক 
দিযে সাধাবণ মানুষেরা একঝলক দেখে নিয়ে চক্ষু সার্থক করতে চাইছে । সমস্ত বাড়ির বারান্দা ও 
ছাদেও দাঁড়িয়ে আছে অজস্র মানুষ, সহর্ষে হাত নাড়ছে তারা | সত্যিই, চক্ষু সার্থক করার মতনই 
ব্যাপার বটে । এমন রূপবান, এমন সুশ্রী দম্পতি যেন কলকাতার মানুষ আগে দেখেনি । সুঠাম 
শবীব ও সুন্দব মুখশ্রীসম্পন্ন পুকষদেবই দেহরক্ষী হিসেবে নিবচিন করা হয়, কিন্তু তাদের সবার চেয়ে 
সুঠাম ও সুন্দর এই ঘোডাগাড়িতে উপবিষ্ট পুরুষটি । দীর্ঘকায়, নবনীবর্ণ, তীক্ষ নাসা, টানা টানা 
চোখেব মণি দুটির রং সমুদ্রের মতন নীল । তিনি বসে আছেন মেরুদণ্ড সোজা করে, ওষ্টাধরে 
সামান্য হাসির চিহ্ন থাকলেও মুখমণ্ডলে স্পষ্ট অহংকারের ছাপ । পাশের রমণীটিও অসামান্য রূপসী, 
তাব মুখখানি যেন পর্ণিমাব জ্যোৎস্নায মাখা, তাঁর দু'চক্ষে অবশ্য অহংকারের বদলে বিম্ময়ই বেশি । 
জর্জ এবং মেরি । ভাবতে মহারানির সবেচ্চি প্রতিনিধি, ভাইসবয় লর্ড জর্জ ন্যাথনিয়েল কার্জন 
এবং তাঁব পত্রী ভাইসরিন বি কার্জন । কলকাতার মানুষ এর আগে আরও অনেক বড়লাট ও 
বড়লাট পত্নী দেখেছে, কিন্তু এত সুন্দর ও যৌবনবস্ত কোনও দম্পতি আগে দেখেনি । এই তো, 
বিদাযি ভাইসবয লর্ড এলগিন, বেটেখাটো, কোলকুঁজো, মুখে কাঁচাপাকা দাড়ি, সাদামাটা চেহারা । 
তাঁর স্ত্রাটিও এমন কিছু আহামরি নয় । লর্ড কার্জনের মতন এত তরুণ ভাইসরয়ও আগে আসেননি, 
এব বয়েস এখনও চল্লিশ পূর্ণ হযনি । 

শোভাযাত্রাটি বডলাট ভবনের সিংহদ্বারের কাছে এসে থামল । এখান থেকে ভেতরের বিশাল 
সিঁডি পযন্ত লাল কার্পেট পাতা । ঘোড়ার গাড়ি থেকে নামবার সময় লর্ড কার্জন মৃদু স্বরে তাঁর 
পত্বীকে বললেন, মেবি, এই প্রাসাদটি বাইবে থেকে দেখে নাও ভাল করে, এর বিষয়ে একটা মজার 
কথা তোমাকে পবে বলব ! 

এরপব আনুষ্ঠানিকতার আডম্বর চলল কিছুক্ষণ ধরে। প্রশস্ত সিঁডিটির একেবারে তলার ধাপে 
দাঁড়িযে আছেন বাংলাব লেফটেনান্ট গভর্নর বা ছোটলাট, সিঁডির দু'ধারে রয়েছেন বিশিষ্ট ইংরেজ 
রাজপ্রুষেরা, সৈন্য ও নৌবাহিনীর সেনাপতিরা, ধর্মযাজক ও বিশিষ্ট ব্যবসায়ীরা । অশ্বেতাঙ্গ 
ভাবতীয শুধু কয়েকজন দেশীয় রাজ্যের রাজা, কাশ্মীরের মহারাজ । গোয়ালিয়র, পাতিয়ালা ইত্যাদি 
রাজ্যের বাজা । নিজেদের বিশিষ্টতা বোঝাবার জন্য তাঁরা পরে আছেন হিরে-জহরত খচিত 
পোশাক । তাদের দু’ হাতের আঙুলের আংটি ও গলার হারের বহুমূল্য মণি-মাণিক্য দেখে লেডি 
কাজনের চক্ষু বিস্ফারিত হতে হতে সীমা ছাড়িয়ে গেল । 

সিঁডিব একেবাবে উপবিভাগে দাঁড়িয়ে আছেন বিদায়ি ভাইসরয়, লর্ড এলগিন । লেফটেনান্ট 
গভর্নর লর্ড ও লেডি কার্জনকে সঙ্গে নিয়ে ওপরে উঠে এসে প্রথা অনুযায়ী লর্ড এলগিনের সঙ্গে 
এঁদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন । লর্ড এলগিন অভ্যর্থনার জন্য হাত বাড়াতেই বেজে 
উঠল কাড়া-নাকাড়া, ভেপু ও জগঝম্প । 

বেশ কিছুক্ষণ পর নিজেদের জন্য নির্দিষ্ট ঘরে এসে, পোশাক বদলাবার জন্য লোকচক্ষুর আড়াল 
হতেই লর্ড কার্জন বিছানায় শুয়ে পড়লেন । বোম্বাই থেকে দীর্ঘ ট্রেন যাত্রায় এবং বারংবার সরকারি 
আনুষ্ঠানিকতায় তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, শরীরে বিষম ব্যথা । এমন সুগঠিত শরীর, যৌবন প্রাচুর্ষে 


৩৮৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরপুর হলেও লর্ড কার্জন প্রায় সর্বক্ষণ একটা ব্যথায় কষ্ট পান। অল্প বয়েসে একবার ঘোড়া থেকে 
পড়ে গিয়ে তিনি শিরদাঁড়ায় প্রচণ্ড চোট পেয়েছিলেন, আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, এমনই 
অবস্থা হয়েছিল । চিকিৎসকদের পরামর্শে এখন জাগ্রত অবস্থায় সর্বক্ষণ একটা লোহার খাঁচা তাঁর 
পোশাকের নীচে পরে থাকতে হয় | সেটা পরে থাকা বেশ কষ্টকর, মাঝে মাঝেই তীব্র যন্ত্রণা শুরু 
হয়, তিনি মুখ বুজে সহ্য করেন, কারুকে কিছু বুঝতে দেন না। ব্যাপারটা অতিশয় গোপন, নিজের 
স্ত্রী ছাড়া আর মাত্র দু'চারজন জানে । লোকজনের সমক্ষে এই ব্যথা শুরু হলে তিনি কঠিন মুখ করে 
থাকেন, অন্য কেউ কথা বললে হাসেন না । হুঁ-হাঁ ছাড়া কিছু বলেন না। সেইজন্যই অনেকে মনে 
করে, এই লোকটি অতি রূঢ় এবং দাম্ভিক । এতদিনেও কেউ যে তাঁর পোশাকের নীচে ঢেকে রাখা 
দুর্বলতার কথা জানতে পারেনি, তার কারণ এরকম অবস্থা নিয়েও লর্ড কার্জন অসাধারণ পরিশ্রম 
করার ক্ষমতা দেখিয়েছেন বারবার । তিনি ঘণ্টার পর ঘণ্টা চেয়ার টেবিলে বসে লিখতে থাকেন, 
অশ্বারোহণে বা পায়ে হেটে ঘুরতে দ্বিধা বোধ করেন না, দারুণ বিপদসঙ্কুল স্থানে তিনি অনেকবার 
গেছেন অকুতোভয়ে ! তিনি অশ্বপৃষ্ঠে মরুভূমি পার হয়েছেন, ঘুরেছেন পাহাড়ে-জঙ্গলে । 

মেরি জিজ্ঞেস করলেন, জর্জ, তুমি এই লাটভবনটি সম্পর্কে কী বলবে বলছিলে ? 

লর্ড কার্জন বললেন, এই প্রাসাদটি প্রথম দর্শনে তোমার কিছু মনে হল না ? মনে হয় নি যে, এটা 
ঠিক আমাদের কেড়লস্টন হল বাড়িটার মতন ? 

মেরি বললেন, হ্যাঁ, ঠিক তো । দেখেই আমার মনে হয়েছিল আমাদের ওই বাড়ির সঙ্গে অনেকটা 
মিল আছে । 

লর্ড কার্জন হাসলেন । গভীর পরিতৃপ্তির হাসি । 

সাদৃশাটি অবশ্যই বিস্ময়কর | মেরি কার্জন এই প্রথম ভারতে এলেন, কিন্তু লর্ড কার্জন অনেক 
দিন আগে ভারত ভ্রমণ করে গেছেন, কলকাতাতেও এসেছিলেন, এই সরকারি প্রাসাদটির অভ্যন্তরে 
এসেও ঘুরে দেখেছেন । 

খুব অল্প সংখ্যক মানুষের জীবনেই তাদের উচ্চাকাঙক্ষা হুবহু মিলে যায় । বারো বছর আগে জর্জ 
ন্যাথনিয়েল কার্জন যখন কলকাতায় এসেছিলেন, তখন উঠেছিলেন একটি হোটেলে । কলকাতা 
শহরটি তাঁর পছন্দ হয়েছিল, মনে হয়েছিল ইওরোপের কোনও শহরের মতনই, পরিচ্ছন্ন ও 
আকর্ষণীয় । যদিও কার্জনের মতন অধিকাংশ ভ্রমণার্থীই লাল দিঘি সন্নিহিত অঞ্চল, ওল্ড কোর্ট 
হাউস স্থিট, বেন্টিঙ্ক স্ট্রিট, এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট মিলিয়ে যে সাহেবপাড়া সেইটুকু ঘুরেই চলে যায়, 
এদেশের মানুষদের পল্লীগুলি কিছুই দেখে না। কার্জন তৎকালীন ভাইসরয়ের সঙ্গে সৌজন্যমূলক 
সাক্ষাৎকার করতে গিয়ে লাটভবনটির সঙ্গে তাঁদের পারিবারিক প্রাসাদটির আকৃতি ও গঠনগত মিল 
দেখে চমকে উঠেছিলেন । কলকাতার এই প্রাসাদটির নিমণি শেষ হয় ১৮০৩ সালে, ইংল্যান্ডের 
ডার্বিশায়ারের কেড়লস্টন গ্রামে কার্জনদের প্রাসাদটি আরও পুরনো । ইস্ট ইণ্ডিয়া কম্পানির যে 
স্থপতি কলকাতার এই অস্টালিকাটির নকশা বানিয়েছিল, সে নিশ্চয়ই কোনও সময়ে কেড়লস্টনের 
বিখ্যাত বাড়িটি দেখে মুগ্ধ হয়েছিল | 

সেই প্রথমবার কলকাতার এই রাজপ্রাসাদটি দেখে বেরিয়ে আসার সময় দেউড়ির কাছে থমকে 
দাঁড়িয়ে কার্জন মনে মনে বলেছিলেন, একদিন কেড়লস্টন ছেড়ে আমি এই বাড়িটাতে এসে থাকব, 
আমি ভারতেব ভাইসরয় হব ! 

এই আকাঙ্ক্ষা এতই অবাস্তব যে একে আকাশকুসুম রচনার পযাঁয়ে ফেলা চলে । সেই সময় 
কার্জন ছিলেন আঠাশ বৎসরের এক যুবক, এবং একবার হেরে যাওয়ার পর সদ্য পালামেন্টের টোরি 
দলের নিবাঁচিত এক অকিঞ্চিংকর সদস্য, রাজনীতি ক্ষেত্রে প্রায় অচেনা । সেখান থেকে ভাইসরয়ের 
পদ বহু দূরের পথ । মাত্র বারো বছরের মধ্যেই তবু যে কার্জনের সেই স্বপ্ন সফল হল তা যেন 
নিতান্তই নিয়তির খেয়ালে । 

কার্জনের জীবনে নিয়তি বা ভাগ্যচক্রের ভূমিকা অনেকখানি । তা বোঝাতে গেলে অনেকখানি 
পিছিয়ে শুরু করতে হয় । এক প্রাচীন, অভিজাত পরিবারে কার্জনের জন্ম, বংশ লতিকাটিতে আটশো 


৩৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বছর অতীতে যাওয়া যায়, সেই উইলিয়াম দা কংকারারের সময়ে । কিন্তু কার্জনের পিতা কিংবা 
পিতামহ কেউই পরিবার-প্রধান ও জমিদারির উত্তরাধিকারী ছিলেন না। ইংল্যান্ডের আইনে শুধু 
জ্যোষ্ঠ পুরুষ সন্তানই সমস্ত সম্পত্তি ও বংশমযাদার অধিকারী হয়, অন্যান্য সন্তানেরা কিঞ্চিৎ 
মাসোহারা পায়, জীবিকার জন্য তাদের অন্য পেশার সন্ধান করতে হয় । কার্জনের বাবা ছিলেন 
দ্বিতীয় সন্তান, ঠাকুরদা ছিলেন সপ্তম সন্তান ! 

নিয়তির খেলাটি শুরু হয় ঠাকুরদার বাবার আমলে । প্রপিতামহ সেই দ্বিতীয় ব্যারন ছিলেন 
বাউণ্ডুলে স্বভাবের এবং জুয়াড়ি । বিবাহের পর তাঁর একটি সন্তান জন্মেছিল কিন্তু অল্পদিনের মধ্যেই 
তাঁর পত্রী বিয়োগ হয় । তারপর তিনি প্রচণগুভাবে জুয়া খেলায় প্রবৃত্ত হলেন, এবং হারতে হারতে 
এমন অবস্থায় পৌঁছলেন যে পাওনাদাররা তাঁকে প্রায় ছিড়ে খাবার জোগাড় করেছিল । একদিন শিশু 
পুত্রটিকে ফেলে, জমিদারি ছেড়ে তিনি সবার অলক্ষ্যে চম্পট দিলেন । ভাগ্যান্বেষণে তিনি ঘুরতে 
লাগলেন ইউরোপের বিভিন্ন দেশে, এক সময় একটি অল্পবয়েসী বেলজিয়ান মেয়ের প্রেমে 
পড়লেন । ইওরোপে তখন নৈতিকতাবোধ অতি শ্রথ, লাম্পট্য ব্যভিচার সামাজিক স্বীকৃতি পেয়েছে, 
কোনও কুমারী মেয়ে সন্তানের জন্ম দিলে কেউ তা নিয়ে মাথাও ঘামায় না। দ্বিতীয় ব্যারন মহাশয় 
তাঁর সেই প্রেমিকার গর্ভে ছ'টি সন্তান উৎপন্ন করলেন । তারপর তাঁর কী খেয়াল হল, তিনি এই 
প্রেমিকাকে স্ত্রীর মযাদা দিতে চাইলেন, হামবুর্গ শহরের কাছে এক গিজয়ি এঁদের বিবাহ অনুষ্ঠান 
সম্পন্ন হল। এর পরেও এই দম্পতির আরও চারটি সন্তান হয়, সপ্তম সন্তানটিই লর্ড কার্জনের 
ঠাকুরদা । তাঁর পক্ষে জমিদারির উত্তরাধিকারী হবার বিন্দুমাত্র সম্ভাবনাই থাকার কথা নয় । 

দ্বিতীয় ব্যারন চক্ষু বুজলে এই দশটি সন্তানকে বাদ দিয়ে তাঁর প্রথম পক্ষের পুত্রটিই সবকিছু পাবার 
ন্যায্য অধিকারী । তিনিই হলেন তৃতীয় ব্যারন। এই তৃতীয় ব্যারন বিবাহ করেননি এবং তিনি 
অকালে প্রয়াত হলেন । স্বাভাবিকভাবে পরবর্তী উত্তরাধিকারী তাঁর পরের ভাই । তখনই ডাক পড়ল 
দ্বিতীয়পক্ষের সপ্তম সন্তানের । এ পক্ষের দশটি ভাই বোনের যদিও একই পিতার ওঁরসে ও একই 
মাতার গর্ভে জন্ম, কিন্তু প্রথম ছ'জন কুমারী মাতার সন্তান, তাই আইনের চক্ষে তারা অবৈধ । 
অভাবনীয়ভাবে সপ্তম সন্তানটি হয়ে গেলেন সব সম্পদের অধিকারী এবং তৃতীয় ব্যারন । 

এই তৃতীয় ব্যারনের পুত্র সংখ্যা মাত্র দুটি । জর্জ এবং আযালফ্রেড । ছোট ভাই আলফ্রেড ধরেই 
নিলেন তিনি সম্পত্তি পাবেন না, কোনও সুপরিচিত, ধনী বংশের কন্যাকে বিবাহ করার সামর্থ্যও তাঁর 
নেই। অভিজাত পরিবারের প্রথা এই যে মেয়ের বাবা বেশ কিছু টাকা যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর 
ঘরে পাঠাবে, আর স্বামীকেও দেখাতে হবে যে স্ত্রী বিধবা হলে তাকে মোটা টাকার মাসোহারা দেবার 
ব্যবস্থা আছে । আলফ্রেড তা দেখাবেন কী করে ? তাই গিজয়ি যোগ দিয়ে ধর্মযাজক হলেন । 

যথাসময়ে বড় ভাই জর্জ হলেন চতুর্থ ব্যারন । ইনি বিবাহ করলেন না, তার বদলে রক্ষিতা-গমন 
বা লাম্পট্যকে প্রশ্রয় দিলেন না, বরং হয়ে গেলেন ব্যর্থ প্রেমিক । এঁর এই ব্যর্থ প্রেমিকের ভূমিকা 
নিয়ে একটি কৌতুককাহিনী প্রচলিত ছিল | কেড়লস্টনের এই জমিদার মহাশয় প্রায়ই চুপ্চিপি চলে 
যেতেন লন্ডনে এবং ঘুরে বেড়াতেন হাইড পার্কের আশেপাশে । উচু ঘরের নারী-পুরুষরা 
বিকেলবেলা একবার পার্কে বেড়াতে আসবেনই, এটা একটা সামাজিক কেতা । হাইড পার্কের এক 
অংশে ধনী ও বিলাসী পরিবারের নারী পুরুষদের নিত্য আনাগোনা । মেয়েরা তাদের শ্রেষ্ঠ পোশাকে, 
দারুণ প্রসাধনে সেজেগুজে রঙিন ছাতা নিয়ে ঘোরে, কথায় কথায় হাসির ফোয়ারা ছড়ায় । কুমারীরা 
অবিবাহিত যুবকদের দিকে নয়নবাণ হানে । যুবকেরা ভ্রমরবৃত্তি অবলম্বন করে বিভিন্ন ওষ্ঠের মধু পান 
করে। 

এদের থেকে একটু দূরে কোনও গাছের আড়ালে অশ্বপৃষ্ঠে অপেক্ষা করেন জর্জ ন্যাথনিয়েল 
স্কারসডেল । তিনি যৌবনবয়েসী হলেও এখানে সমাগত রূপসীদের সঙ্গে মেলামেশা, এমনকী কথা 
বলতেও যান না। তিনি প্রচ্ছন্ন অবস্থায় একদৃষ্টে তাকিয়ে থাকেন শুধু একজনই রমণীর দিকে । এই 
রমণীর তিনি প্রণয়প্রার্থী ছিলেন, কিন্তু সে বরমাল্য দিয়েছে অন্য এক জনের কণ্ঠে । সেই ব্যর্থতার 
জ্বালা জর্জ ন্যাথনিয়েল ভুলতে পারছেন না, বারবার সেই পূর্ব প্রেমিকাকেই দেখতে আসেন, এখনও 


৩৯১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাঁর কৃপা পাবার আশা ত্যাগ করেননি । কেড়লস্টনের চতুর্থ ব্যারন সামান্য কোনও বঞ্চিত কবির 
মতন দীর্ঘশ্বাস ফেলেন দূর থেকে । 

এই কৌতুককাহিনীর শেষ পরিণতি অবশ্য খুবই করুণ । অনেক দিনই মনে হত, সেই প্রেমিকাটি 
যেন জর্জ ন্যাথনিয়েলকে দেখেও দেখতে পেত না। হঠাৎ একদিন যেন জর্জের মনে হল, তাঁর 
হৃদয়েশ্বরী একবাব অপাঙ্গে তাকিয়ে ফিক করে হেসেছে এবং ঘোড়ার গাড়িতে ওঠার সময় তাঁর 
উদ্দেশে হাতছানি দিয়েছে । তা দেখে এমনই অভিভূত হয়ে গেলেন তিনি যে প্রত্যুত্তর দেবার কথাও 
মনে পড়ল না। যখন খেয়াল হল, তখন গাড়িটি অনেক দূর এগিয়ে গেছে । তৎক্ষণাৎ অন্ধের মতন 
ঘোড়া ছুটিয়ে দিলেন সেদিকে । একটা গাছের ডালে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগল, সঙ্গে সঙ্গে 
পতন ও মৃত্যু । 

অকস্মাৎ গ্রহের ফেরে ধর্মযাজক আযালফ্রেড হয়ে গেলেন কেড়লস্টনের প্রাসাদ-জমিদারির মালিক 
এবং পেয়ে গেলেন লর্ড খেতাব । 

এইসব নাটকীয় ঘটনাবলি ঘটে গেছে কার্জনের জন্মের আগে । তিনি তাঁর পিতার প্রথম সন্তান । 
বড় ভাইয়ের স্মৃতিতে আলফ্রেড তাঁর এই পুত্রটির নাম রেখেছেন জর্জ । অল্প বয়েস থেকেই এই 
বালকটি জানে, সে এই পারিবারিক সম্পত্তির ভবিষ্যৎ-অধিকারী । অভিজাত সমাজের উপযুক্ত করে 
তোলার জন্য অন্যান্য ভাইবোনের তুলনায় কার্জনের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা হল । পিতা কিছুটা 
স্বভাবকৃপণ হলেও এই ছেলের নানারকম দাবি ও আবদার প্রায় সবই মেনে নেন। অতি সুদর্শন ও 
তেজি বালকটিকে সকলেই পছন্দ করে । 

অত্যন্ত ব্যয়সাধ্য বিদ্যালয়ে পাঠানো হয় কার্জনকে । প্রথমে হ্যাম্পশায়ারের উইক্সেনফোর্ড স্কুলে, 
তারপর প্রখ্যাত ইটন-এ | এই ইটনের ছাত্ররাই প্রাপ্ত বয়েসে ইংলন্ডের রাজনীতি ও সমাজজীবনে 
শীর্ষ স্থান দখল করে, সমসাময়িককালে অন্তত চারজন প্রধানমন্ত্রী এই স্কুলের ছাত্র । ইটন স্কুলের 
চত্বর সুবিস্তৃত হলেও প্রাচীর বেষ্টিত, ছাত্ররা এই দেয়ালঘেরা জীবনে অভ্যস্ত হয়ে ওঠে, বাইরের 
জগতের বিশেষ কিছুই তাদের জানতে দেওয়া হয় না। লেখাপড়া ছাড়াও তাদের শেখানো হয় 
শিষ্টাচার, আভিজাত্যের গরিমা, স্বাজাত্যবোধ এবং কিছু কিছু কুসংস্কার, যেমন সারা পৃথিবীতে 
ইংরেজরাই শ্রেষ্ঠ জাতি । নানান কৃটকৌশলে এবং অস্ত্রের জোরে বিভিন্ন দেশ জয় করে যে সাম্রাজ্য 
বানানো হয়েছে, সেটা নিছক পররাজ্যলোলুপতা নয়, সেটা ইংরেজ জাতির পবিত্র অধিকার । 
অশ্বেতাঙ্গ জাতিগুলি শিক্ষাদীক্ষাহীন, দুর্নীতিগ্রস্ত, শারীরিকভাবে দুর্বল, বর্বর সামাজিক প্রথা মেনে 
চলে, ধর্মের পথে কদাচারে মেতে থাকে, নিজেদের দেশ পরিচালনার ক্ষমতা নেই, সেই জন্যই তো 
এদের সুশৃঙ্থলভাবে শাসনের ভার বর্তেছে ইংরেজদের ওপর । এটা একটা মহান দায়িত্ব । এই 
দায়িত্ব, এই সাম্রাজ্য রক্ষার জন্য প্রাণ দেওয়াও যে-কোনও ইংরেজের পক্ষে গৌরবের ব্যাপার । 

ইংরেজরা ইওরোপীয় জাতি হলেও, যে-হেতু ছ্বীপবাসী, তাই অন্যান্য ইওরোপীয় রাজ্যগুলি থেকে 
অনেকটা স্বাতন্ত্য রক্ষা করে। অন্য কোনও ইউরোপীয় রাজ্যের সঙ্গে তাদের সত্তাব নেই । 
বিশ্বজয়ের শক্তি পরীক্ষায় ইংরেজদের প্রধান প্রতিদ্বন্্ী ছিল ফরাসিরা, ওয়াটার্লুর যুদ্ধে নেপোলিয়নকে 
সম্পূর্ণভাবে পর্যুদস্ত করার পর সেই ফরাসিদেরও মেরুদণ্ড ভেঙে গেছে। ভারতে ফরাসিদের 
সাম্রাজ্য বিস্তারের আশা প্রায় অঙ্কুরেই বিনষ্ট হয়েছে বলা যায়, এখন সেখানে তারা কোণঠাসা । 
ইউরোপীয় শক্তির মধ্যে এখন একমাত্র রাশিয়া সম্পর্কেই খানিকটা উদ্বেগের কারণ আছে, কিন্ত 
রাশিয়াও এখন দূর প্রাচ্যে জাপানকে নিয়ে বিব্রত | জাপানিরা এশীয় জাতি হলেও তারাও দ্বীপবাসী, 
বাকি এশীয়দের সঙ্গে তাদের চরিত্রগত তফাত আছে। এশিয়ার অন্যান্য দেশগুলির মানুষরা 
অসঙউ্ঘবদ্ধ, কাপুরুষ, মাথা তুলে দাঁড়াতে জানে না, কিন্তু আত্মাভিমানী জাপানিরা রাশিয়ার মতন এক 
প্রবল প্রতিপক্ষের সঙ্গে পাঞ্জা লড়তে উদ্যত হয়েছে । 

সমগ্র পৃথিবীর এক পঞ্চমাংশ এখন ইংরেজদের অধীনে । এই জাতির ইতিহাসে এমন সুসময় 
আগে কখনও আসেনি । শুধু অস্ত্রের জোরই নয়, ব্যবসায়-বাণিজ্যেও তাদের আধিপত্য 
অবিসংবাদিত । তারা আবিষ্কার করেছে স্টিম ইঞ্জিন, দ্রুত যোগাযোগ ব্যবস্থার জন্য রেললাইন 


৩৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বসাচ্ছে চতুদিকে, সেতু নিমণেব কৃতিত্বে অনেক দুর্গম হয়েছে সুগম | মহারানি ভিক্টোরিয়ার মাথার 
মুকুটে উজ্জ্বলতম বত্বুটির নাম ভাবতবর্ষ । 

ইটন থেকে কার্জন চলে আসে অক্সফোর্ডের বেলিওল কলেজে । ছাত্র হিসেবে মেধাবী কিন্তু 
কিছুটা উচ্ছৃঙ্খল ও দুদন্তি প্রকৃতির, পোশাক-পরিচ্ছদ, শৌখিন মুখমণ্ডলে আভিজাত্যের গরিমা, সে যে 
সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে, তা খুবই স্বাভাবিক । বিতর্ক সভায় সে বিশিষ্ট স্থান অধিকার করে । 
ছাত্র রাজনীতিতে বক্ষণশীল দলেব পাণ্ডা হয়ে ওঠে । ইংলন্ডে তখন প্রধানমন্ত্রী হয়েছেন গ্ল্যাডস্টোন, 
কার্জন ডিজবেহলিব সমর্থক । তখন থেকেই কার্জনের একটা ধারণা গড়ে উঠেছে যে একমাত্র 
অভিজাত শ্রেণীই দেশ ও সাম্াজোব শাসনভার পাওয়ার উপযুক্ত । শ্রেণী স্বাতন্ব্যে সে ঘোর 
বিশ্বাসা। লন্ডনের জীকজমকের তুলনায় ইংল্যান্ডের গ্রামগুলি অনেক নিপ্প্রভ, অশিক্ষা ও দারিদ্র্য 
বয়েছে যথেষ্ট । কাজনেব ধাবণা, চাষা-ভূষো, শ্রমিক শ্রেণীর লোকেরা যে যার জায়গাতেই থাকবে, 
সেটাই তাদের নিয়তি । আব অভিজাত শ্রেণীব লোকেরা শিক্ষা-সংস্কৃতিতে, বুদ্ধিতে শ্রেষ্ট, 
স্বাভাবিকভাবেই দেশশাসনেব দায়িত্ব তাবাই নিয়ে থাকবে | 

কলেজ ছাডাব পর প্রথমবাব পালমেন্টের নিবচিনে কার্জন হেরেছিলেন কারণ সাধারণ মানুষ 
সম্পর্কে তনি কোনও জ্ঞানই ছিল না। কেড়লস্টন হলের ভাবী উত্তরাধিকারী হিসেবে তিনি 
ভেবেছিলেন যে ভাব মতন একজন পুকষ সভাস্থলে গিযে দাঁডালেই প্রজারা আভূমি নত হবে । কিন্তু 
দিনকাল বদলে যাচ্ছে । ডিজরেইলি প্রধানমন্ত্রা থাকাকালীন নানা কারণে রক্ষণশীল দল অনেকখানি 
জনপ্রিযতা হাবিযেছিল । এব মধ্যে ভোটারের সংখ্যাও অনেক বেড়েছে, তাদের মধ্যে অনেকেই 
কাজনদেব প্রজা নয | বক্ততামঞ্চে উঠে কার্জন দেখলেন, সামনে যত রাজ্যের কুলি আর কাবখানার 
মজুব বসে আাছে, তাদেব কালিঝুলি মাখা চেহারা, তাদের মুখে কোনও শ্রদ্ধার ভাব নেই। 
অক্সফোরেব এই নামকবা ছাত্রটিব উচ্চাঙ্গেব বাখ্মিতাব তাবা মূল্যই দিল না। 

সাতাশ বছব বযেসে, দ্বিতীযবার নিবচিনে দাঁডিয়ে ল্যাঙ্কাশায়ার থেকে জয়ী হলেন কার্জন । 
ইংলান্ডেন ভিটিদাতাদেব শ্বভাবই এই, তাবা এক জনকে বেশি দিন ক্ষমতায় রাখে না । উদারনৈতিক 
গ্রাডস্টোনেব পতনের পব এখানে এখন বক্ষণশীল হাওয়া বইছে, তাতেই কার্জন পার হয়ে গেলেন, 
এবং দলনেত। লর্ড সল্সবেবিব সহকাবী বাক্তিগত সচিব হিসেবে কাজ চালাতে লাগলেন । 

কাজন তাঁব শবীবেব প্রতিটি বক্তবিন্দুতে সাম্রাজ্যবাদী | ধর্মচিন্তা কিংবা নারীকে জয় করার 
আকাঙক্াব চেয়েও সাম্রাজ্য সুরক্ষার দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু সে দায়িত্ব এই তরুণ 
পালামেন্টাবিযানকে কেউ দেয়নি, তিনি নিজেই সেটা নিযে বসে আছেন । সাম্রাজ্য শাসনের ব্যাপারে 
কোনওবকম নমনাযতা প্রদর্শন তাঁব মনঃপত নয় । সাম্রাজোর প্রকৃত অবস্থা দেখার জন্য তিনি 
নিজেব উদ্যোগে বেবিযে পড়লেন ভ্রমণে । ভাবতে এসে ঘুরতে ঘুরতে তাঁর মনে হল, এই বিশাল 
জনবহুল দেশটির যা কিছু উন্নতি ঘটছে তা ব্রিটিশদেরই উদ্যোগে । কলকাতা তো এশিয়ার বুকে 
বসিয়ে দেওয়া একটা ইওরোপীয শহর । এই দূবদেশের যেখানেই নিজ জাতির কোনও কীতিস্তত্ত 
দেখেন, তাতেই তাঁব মন ভবে যায় । একমাত্র আগ্রার তাজমহল দেখে তিনি থমকে গিয়েছিলেন, 
তাজমহলের সৌন্দর্য যেন অপার্থিব । ইংলন্ড বা ইওরোপের কোনও কীর্তির সঙ্গে এর তুলনাই চলে 
না। তাজমহল সম্পর্কে কার্জন আগেই অনেক কিছু শুনেছিলেন, তাঁর মনে হয়েছিল, সেটি বড় জোর 
স্পেনেব আলহামত্রা প্রাসাদেব মতন হবে । কিন্তু স্বচক্ষে দেখার পর তিনি স্বীকার করতে বাধ্য হলেন, 
নাঃ, এ যে অতুলনীয়, অবর্ণনীয় ! 

কিন্তু ইংরেজদের সাহায্য ছাড়াই ভারতীয়রা এমন একটা বিস্ময়কর শিল্প গড়তে সক্ষম হয়েছিল 
এটা কার্জনেব ঠিক মানতে ইচ্ছে করে না, স্মৃতি সৌধটিতে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে তিনি একটি 
ইংরেজ সংযোগ আবিঙ্কাব করলেন । তাজমহল সংলগ্ন উদ্যানটির সংরক্ষক একজন শ্বেতাঙ্গ, কার্জন 
আলাপ করে জানলেন যে সে ইয়র্কশায়ারের লোক, তার নাম স্মিথ, সে কুড়ি বছর ধরে উদ্যানটি 
দেখাশুনো করছে । কার্জন উল্লসিত হয়ে উঠলেন, বাগানটিতে তাজমহলের সৌন্দর্য অনেক বেশি 
খুলেছে, একজন ইংরেজেব হস্তক্ষেপের জনাই তো তাজমহল এত দর্শনীয় । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৩৯৩ 


শুধু ভারত নয়, দুর্গম আফগানিস্তান, বোখায়া, কোরিয়া, কম্বোডিয়া, আন্নাম, হংকং, মধ্য এশিয়া, 
পারস্য, আমেরিকা, কানাডা ইত্যাদি দেশে কার্জন পাড়ি দিয়েছেন একাধিকবার । অনেক বিপদের 
ঝুঁকি নিয়েছেন, উপেক্ষা করেছেন শারীরিক কষ্ট । আতিথ্য পেয়েছেন এক একটা দেশের রাজা বা 
সুলতান বা প্রধানমন্ত্রীর আলয়ে | কার্জনের তেমন কিছু পদমযা্দা না থাকলেও তাঁর কন্দর্প-কাস্তি ও 
রাজকীয় হাবভাব দেখে সবাই মুগ্ধ । কথিত আছে, কোরিয়ার এক মন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, 
মহাশয়, আপনি কি ইংলন্ডের রানির পরিবারের সঙ্গে সম্পর্কিত ? কার্জন তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, 
না। তবে আমি এখনও বিয়ে করিনি ! 

মধ্য প্রাচ্যে ব্রিটিশ প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং রাশিয়ার আগ্রাসী শক্তি কতখানি তা পর্যবেক্ষণ 
করে কার্জন একাধিক বই লিখেছেন । “রাশিয়া ইন সেন্ট্রাল এশিয়া, “প্রবলেমস অফ দা ফার ইস্ট” 
“পারশিয়া আযান্ড দা পারশিয়ান কোয়েশ্চেন', এর মধ্যে শেষোক্ত বইটির পৃষ্ঠা সংখ্যা তেরো শো! 

এই সব ভ্রমণ অভিযান ও কেতাব রচনার সুফলও তিনি পেয়েছেন যথা সময়ে | স্ত্রীভাগ্যেও 
তিনি বিশেষ সৌভাগ্যবান । অল্প বয়েস থেকেই কার্জনের প্রতি অনেক মহিলা ও পুরুষ আকৃষ্ট 
হয়েছে । ইটন স্কুলে পড়ার সময় একজন শিক্ষকের সঙ্গে তার অতি ঘনিষ্ঠতা নিয়ে অনেক গুজব 
ছড়িয়েছিল। প্রখ্যাত লেখক এবং শেষ জীবনে ভাগ্যবিডশ্বিত ও এক কলঙ্কজনক অভিযোগে 
অভিযুক্ত অস্কার ওয়াইল্ডও তরুণ কার্জনকে দেখে মুগ্ধ হয়েছিলেন । বড় ঘরের মহিলারা কার্জনকে 
দেখে প্রায় মূছ যেত। অনেক রূপসী রমণীর সঙ্গেই কার্জনের বন্ধুত্ব হয়েছিল । কিন্তু যারা 
উচ্চাকাঙক্ষী, যারা জীবন সম্পর্কে পরিকল্পনা ছকে রাখে, তারা হুট করে আবেগের মাথায় বিয়ে করে 
না, প্রেমকেও প্রাধান্য দেয় না। কার্জনের পারিবারিক বংশগৌরব যতখানি, তত অর্থসম্পদ নেই । 
এই সব অভিজাততা স্ত্রীভাগ্যে ধন কথাটায় খুব বিশ্বাসী । 

কার্জনের স্ত্রী মেরি আমেরিকান । এই উনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকায় ধনীর সংখ্যা 
প্রচুর । সেই সব ধনীদের সন্তানেরা যদৃচ্ছ অর্থ ব্যয় করে বিলাসী জীবনযাপন করতে পারে, কিন্ত 
যতই অর্থ থাকুক, দু'-এক পুরুষে বংশগৌরব পাওয়া যায় না । আমেরিকার ধনী দুহিতারা ইওরোপে 
এসে কোনও পড়ন্ত বনেদি বংশের যুবককে বিবাহ করে লেডি কিংবা কাউন্টেস হবার জন্য খুবই 
লালায়িত । লন্ডনে এক পার্টিতে মেরির সঙ্গে কার্জনের প্রথম দেখা, তারপর বছর পাঁচেক ধরে 
ইওরোপে ও আমেরিকায় কয়েকবার সাক্ষাৎকার ও চিঠিপত্র বিনিময়ের পর কার্জন মনস্থির করলেন 
এবং অনেক ইংরেজ কুমারীর বুক শেলবিদ্ধ করে কার্জন এই আমেরিকান যুবতীটিকেই পত্নী হিসেবে 
নিবচিন করলেন । 

মেরির পিতা আমেরিকার এক ক্রোড়পতি ব্যবসায়ী । মেরিও চমকপ্রদ রকমের রূপসী । 
একেবারে যেন রাজযোটক, স্বামী ও স্ত্রী দু'জনে-__ যা চেয়েছিলেন, ঠিক তাই পেলেন । মেরি তার 
পিতার কাছ থেকে প্রায় দেড় লক্ষ পাউন্ড যৌতুক পেল ; শ্বশুর তাঁর জামাতার জন্যও পাঁচ শো 
পাউন্ড মাসোহারার ব্যবস্থা করে দিলেন আজীবন । তিনি চান, লন্ডনের উচ্চ সমাজে মেলামেশা 
করার জন্য কন্যা জামাতাকে যেন কখনও কার্পণ্য না করতে হয় । 

কার্জন ততদিনে বৈদেশিক দফতরে আন্ডার সেক্রেটারির পদে উন্নীত হয়েছেন মাত্র । সুতরাং 
ভারতের ভাইসরয় পদ থেকে লর্ড এলগিনের অবসর নেবার সংবাদ যখন প্রচারিত হল, তখন সেই 
পদের জন্য দাবিদার অনেক, এবং তাঁরা সবাই কার্জনের চেয়ে উচ্চপদস্থ । এমনকী মহারানির এক 
নাতিও এই পদের প্রার্থী । ইংলন্ডের রাজা-রানি ও প্রধানমন্ত্রীর পরেই ভারতের ভাইসরয়ের পদটি 
গুরুত্বপূর্ণ । বয়েস এবং পদমযার্দার দিক থেকে কার্জনের দাবি নগণ্য হলেও অন্য এক দিক থেকে 
কার্জন নিজেকে যোগ্য করে তুলেছিলেন । তিনি প্রধানমন্ত্রী সল্সবেরিকে চিঠি লিখে আবেদন 
জানালেন, আমি দশ বছর ধরে ভারতের অবস্থা পর্যবেক্ষণ করছি, চারবার সে দেশে গিয়ে ঘুরে ঘুরে 
স্বচক্ষে দেখেছি, প্রতিবেশী রাজ্যগুলির শাসকদের সঙ্গেও আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা হয়েছে, ভারত 
শাসনের জন্য এইসব কি খুব প্রয়োজনীয় নয় ? 

বিবাহের পর কার্জন এত বড় বড় সব পার্টি দিয়েছেন যে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সবাই তাঁকে 


৩৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চেনে, স্বয়ং প্রিন্স অব ওয়েল্‌সের সঙ্গে তাঁর পরিচয় হয়েছে। প্রধানমন্ত্রীর সুপারিশ পেয়ে মহারানি 
ভিকটোরিয়াও একবার এই দম্পতিকে দেখতে চাইলেন। ভাইসরয়ের পত্রীকেও নানা রকম 
আদব-কায়দা পালন করতে হয়, এই আমেরিকার মেয়েটি তা পারবে তো ? মেরির সঙ্গে কথাবার্তা 
বলে মহারানি সন্তোষ প্রকাশ করলেন । মেয়েটি সুন্দরী তো বটেই, বুদ্ধিও আছে । অন্যান্য প্রার্থীদের 
স্তম্ভিত করে ঘোষিত হল কার্জনের নাম । 

ভারত সাম্রাজ্যে ভাইসরয় সম্রাজ্ঞীর প্রতিনিধি | কিন্তু লন্ডন থেকে কলকাতা প্রায় সাত হাজার 
মাইল দূরে । এখানে ভাইসরয়ই যেন সম্রাট । কার্জন এক সময় নিজের কাছে শপথ করেছিলেন, 
কলকাতার এই লাটভবনে আমি অধিষ্ঠান করব । নিয়তির দুর্ভেয় খেলায় সে শপথ পূর্ণ হয়েছে । 
আজ কার্জন একজন পরিতৃপ্ত মানুষ । আসমুদ্র হিমাচলের রাজকর্মচারীরা টের পাবে ক'দিনের মধ্যেই 
যে কে এসেছে ভাইসরয় হয়ে । সাম্রাজ্য শাসনে তিনি কারুকেই এক মুহূর্তের জন্যও শিথিল হতে 
দেবেন না। 

সকালবেলা পাশাপাশি দুটি ঘোড়ায় চেপে সন্ত্রীক কার্জন চলে আসেন ময়দানে । লন্ডনের হাইড 
পার্কের মতনই এক বিশাল প্রান্তর সবুজ, অল্প অল্প কুয়াশা মাখা, দূরের গাছপালাগুলিকে অরণ্যের 
মতন মনে হয় । এই দম্পতির সঙ্গে থাকে শুধু কয়েকজন পার্খশচর । এ সময়ে কোনও স্থানীয় 
মানুষদের ময়দানে প্রবেশ করতে দেওয়া হয় না। 

খানিকক্ষণ ঘোড়া ছুটিয়ে এঁরা শীত কাটিয়ে নেন, তারপর গঙ্গার ধারে এসে নদীর শোভা 
দেখেন । মেরিকে একটা একটা করে দ্রষ্টব্য স্থান চিনিয়ে দেন তাঁর স্বামী । নদীটি বড় সুন্দর । 
স্টিমার যাওযা-আসা করছে অনবরত, ছোট ছোট দিশি নৌকোগুলি ঢেউয়ের সঙ্গে দোল খায় । 
অস্পষ্টভাবে শোনা যায় সেইসব নৌকোয় মাঝিদের গান । 

একদিন বেশ খানিকটা দূরে চলে যাওয়া হল । খিদিরপুর ছাড়লেই আর জনবসতি নেই, বেশ 
জমাট জঙ্গল ৷ এখানে নানারকম জক্ত-জানোয়ার আছে, শিয়াল প্রচুর । শিকার করা যায় না? 
দেহরক্ষীরা জানাল, অবশাই যায়, অনেক প্রধান প্রধান রাজপুরুষ এখানে শিকার করে গেছেন, 
বিশেষত শিয়াল-শিকার ইংরেজদের প্রিয় ব্যসন । তবে লর্ড এলগিন শিকার পছন্দ করতেন না। 
কার্জন বললেন, তা হলে শীঘ্রই এখানে একদিন শিকারে আসতে হবে । 

এক জায়গায় গোটা দশ-বারোজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে একজন লোক হাত 
নেড়ে নেডে কী যেন বলছে। সাহেব সম্প্রদায়কে দেখেই বক্তাটি থেমে গেল, অন্যান্যরা জড়ামড়ি 
করে ভিতু চোখে চেয়ে রইল । 

মেরি কৌতুহলী চোখে তাদের দেখলেন । এই শীতের মধ্যেই কেউ কেউ পরে আছে শুধু ধুতি, 
একদিকের খুঁট গায়ে জড়ানো, কেউ কেউ বুকে জড়িয়ে রেখেছে একটা গামছা । এরকম বিচিত্র 
শীতের পোশাক মেরি আগে কখনও দেখেননি । তিনি স্বামীকে জিজ্ঞেস করলেন, এই লোকগুলি কী 
জাত ? 

কার্জন বললেন, প্রিয়তমে, আমরা এখন বেঙ্গলে আছি, এই লোকগুলিকে বলে বাঙালি । 

তারপর ঈষৎ নাসিকা কুঁচকে আবার বললেন, পুরুষগুলোকে দেখো, পুরুষোচিত কোনও ভাবই 
নেই। ওদের দিকে তাকাতেই বিশ্রী লাগে । এই বাঙালিরা আর কিছু পারে না। শুধু সর্বক্ষণ 
বকবক করে । চলো, ফেরা যাক । 

দুটি তেজোবান অশ্ব ধুলো উড়িয়ে চলে গেল ময়দানের দিকে । 


৩৯৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫২ 


মানুষ সবচেয়ে কম (দেখে নিজেকে । প্রতিদিন দর্পণে নিজের মুখোমুখি দাঁডালেও মানুষ লক্ষ 
কবে না নিজের পবিবর্তন | শুধু আকৃতি নয়, মানুষের প্রকৃতিও যে অনেক বদলে যায় সময়ের সঙ্গে 
সঙ্গে, তা যেন মানুষ হচ্ছে করেই বুঝতে চায না। নিজের মনের গহনে ডুব দিতে অধিকাংশ মানুষই 
ভয় পায় । মানুষের জীবনে যৌবনই শ্রেষ্ঠ সময়, তবে যৌবনকালে মনে হয় বুঝি যৌবনই 
চিবস্থায়ী । 

পাটনায় রাজপথ দিয়ে যেতে যেতে ভরত দেখতে পায় তার পূর্বপরিচিত গাছগুলি অনেক বড 
হয়ে গেছে, গোলঘরের কাছে একটি মস্ত ডালপালা মেলা গুলমোর বৃক্ষ ছিল, সেটি আর নেই । আর 
একটা বাজ-পড়া মৃত গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা যে কী গাছ ছিল ভরতের মনেই পড়ে 
না। কিছু কিছু সুদৃশা প্রাসাদের দেয়ালগুলি এখন মলিন । আবার কোথাও বস্তি-মহল্লা বিধ্বস্ত করে 
গড়ে উঠেছে নতুন অট্টালিকা । অনেক পরিচিত মানুষের মুখে পড়েছে বয়েসের ছাপ | একদিন বিষ্ণু 
সহায়কে দেখে সে দাকণ চমকিত হয়েছিল । লয়েডস ব্যাঙ্কের এই ক্যাশিয়ারটি ছিলেন এক হাসিখুশি, 
তৃপ্ত মানুষ । অনেকগুলি পুত্রকন্যার জনক, স্বাস্থ্যটি বেশ ভাল ছিল, পারিবারিক ধনসম্পদ প্রচুর, 
ব্যাঙ্কের ওই চাকবি ছিল তাঁর সামাজিক প্রতিপত্তির অঙ্গ । ওই বিষ্ণু সহায়জির বাড়িতে ভরত কতদিন 
ভুরিভোজন কবে এসেছে । সেই মানুষটির এত পরিবর্তন ! সমস্ত শরীর যেন একটা বৃহৎ বেলুনেব 
মতন ফুলে গেছে, পেটটি একটি জালার মতন, নিজের নাভি নিজে ছুঁতে পারবেন কি না সন্দেহ । 
তিনি ব্যাঙ্ক থেকে বেরিয়ে আসছেন । দু'জন লোক ধরে ধরে নিয়ে আসছে, অপেক্ষমাণ টাঙ্গায় তাঁকে 
তুলে দিতে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গেল, বিষ্ণু সহায় পা তুলতেই পারেন না, সহকারী দু'জনের 
গলদঘর্ম অবস্থা, ঘোডাটা পর্যন্ত চি হি হি হি করে ডেকে উঠল । এই অবস্থাতেও বিষ্ণু সহায় চাকবি 
করতে আসেন সেটা যেন আরও বিস্ময়কর । 

পুণা শহরে জেল থেকে বেরিয়ে মস্তক মুণ্ডন করেছিল, এখন আবার চুল গজিয়ে গেছে, তবে 
পূর্বের মতন টেবি কাটে না, বাবরি রেখেছে । গোঁফটিও মোটা । নানান অভিজ্ঞতার পরতে পবতে 
তার মুখে সারল্য ও বিস্ময়বোধ চাপা পড়ে গেছে। শরীরে মেদ নেই, তাকে দেখলেই বলশালী পুরুষ 
বলে মনে হয় । কোনও মানুষকে সে সহজে বিশ্বাস করে না। সদ্য পরিচিতদের সঙ্গে ভরত কিছুটা 
দুরত্ব রক্ষা করে, পূর্বপরিচিতদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহী হয়নি । 

তার জীবিকার সমস্যা খুব সহজেই মিটে গেছে। সে ইংরিজি জানে এবং ব্যাঙ্কের কাজকর্মে 
রীতিমত অভিজ্ঞ । তার পক্ষে একটা চাকরি জুটিয়ে নেওয়া শক্ত ছিল না, দু'-একটি ব্যাঙ্কের নতুন 
নতুন শাখা এখানে খোলাও হচ্ছে, কিন্তু ভরতের আর চাকরি করার মন নেই । সে সংসারী নয়, খুব 
বেশি অর্থেরও প্রয়োজন নেই তার, তা হলে প্রতিদিন দশটা-পাঁচটার দাসত্ব করতে যাবে কেন? 
পাটনায় অনেকগুলি চালের আড়ত, বহু লোক চালের ব্যবসায়ে যুক্ত । সারা দেশে এখন দুর্ভিক্ষের 
মূলধন বিনিয়োগ করে এই ব্যবসায় নেমে পড়বে । দু'-চারদিন চালের বাজারে ঘোরাঘুরি করে তার 
এই ইচ্ছেটাও মিলিয়ে গেল । দুর্ভিক্ষে না খেতে পেয়ে মানুষ মরছে, আর ব্যবসায়ীরা ধান-চাল 
গুদামজাত করে রেখে অনবরত দাম বাড়াচ্ছে । ভরতের অত লাভের স্পৃহা নেই, সে শত শত 
মানুষের শেষনিশ্বাস কেড়ে নিতে চায় না। বাল্যকালে সে দেখেছে, ত্রিপুরায় দুর্ভিক্ষ হলে রাজবাড়ি 
থেকে বিনামূল্যে শস্য বিতরণ করা হত, মন্দিরে মন্দিরে বহু মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা হত, 


৩৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এখানে সে বকম কোনও উদ্যোগ নেই । এ শহরের পথে পথে এখন অসংখ্য ভিখারি । 

ব্যাঙ্কে কাজ করার সময ভরত অনেক ব্যবসায়ীর সংস্পর্শে এসেছিল । সে দেখেছিল, ব্যবসায়ীরা 
অনেক উপার্জন করে বটে, কিন্তু নিজেরা কিছু ভোগ করতে পারে না । কী করে আরও বেশি লাভ 
হবে, এটাই তাদের প্রধান চিন্তা । চাকুরিজীবীরা দশটা-পাঁচটায় শ্রম দেয়, আর ব্যবসায়ীরা সকাল 
থেকে বাত্রি পর্যন্ত নিজের কাজেই বন্দি । 

পাটনা শহরে নিতা-নতুন স্কুল গজাচ্ছে। তার মধ্যে অনেকগুলি পুরোপুরি স্কুল নয়, সব বিষয় 
পড়ানো হয় না, শুধু কথ্য ইংবিজি শেখাবাব ব্যবস্থা । সেখানকার ছাত্ররা সব বযস্ক পুকষ । চতুর্দিকে 
এখন ইংবিজি শেখাব হুজুগ | যাবা কখনও স্কুল-কলেজে পড়েনি কিংবা টোল-মাদ্রাসায় পাঠ নিয়ে 
শিক্ষিত হযেও ইংবিজি শোখেনি, অথচ নানা বকম বৈষয়িক কর্মের সঙ্গে যুক্ত, তারা এখন দেখছে যে 
সাহেবদেব সঙ্গে যোগাযোগ বক্ষাব জন্য সব সময় কর্মচারী-নির্ভর হতে হলে সমূহ ক্ষতি | কর্মচারীরা 
সত্য-মিথ্যা কখন কী বুঝিয়ে দেয়, তার ঠিক নেই । কোনও সংস্থায় মালিক হিসেবে সাহেবদের 
সামনে দাঁড়িয়ে দু'-চারটি ইংরিজি বাকা বলতে পারলে মযাদা বাড়ে, সাহেবরা পিঠ চাপড়ে দেয় । 

আধা-ফিরিঙ্গি, টাঁস-ফিবিঙ্গিরা কলকাতা থেকে এসে পাটনাব মতন শহরগুলিতে এই ধরনের কথ্য 
ইংবিজি শেখাবাব স্কুল খুলে প্রচুব আয় করছে । ত্যান্ড্ুজ সাহেবেব স্কুলে এমনই রমবমা যে সেখানে 
ভর্তি হতে গেলে ছ' মাস অপেক্ষা করতে হয় । কয়েকটা স্কুল ঘুরে দেখার পব ভরত নিজেই একটা 
স্কুল খুলে ফেলল ৷ ছাব্বিশ টাকায় সে ভাডা নিল একটি দোতলা বাড়ি, এক তলায় পড়াবার ব্যবস্থা, 
ওপবে তাব বাসস্থান । বাইরেব সাইনবোর্ডে সে নিজেব নাম লিখল, ভরতকুমার সিংহ, বি-এ, 
প্রেসিডেন্সি কলেজ । একে তো সে সত্যি সত্যি বি-এ পাস, তায় প্রেসিডেন্সি কলেজের গন্ধ, অচিরেই 
আকৃষ্ট হল অনেক ছাত্র । 

ছাত্রেবা প্রা সকলেই ভবতেব চেয়ে বযেসে বড । কেউ ব্যবসায়ী, কেউ মহাজন, কেউ জমিদার 
তনয | বিচিত্র তাদেব পোশাক । দু'জন টিকি ঝোলানো সংস্কৃতজ্ঞ পণ্ডিতও নিয়মিত আসেন । 
পাটনা শহবে গো হত্যাব প্রশ্নে দু-একবাব দাঙ্গা হয়েছে বটে, তবু হিন্দু-মুসলমানের বিভেদরেখা প্রকট 
নম | সামাজিক স্তবে মেলামেশা আছে, বাংলার মতন এখানে ছুঁৎমার্গ নেই, হিন্দু-মুসলমান সহজ 
ভাবেই পাশাপাশি বসে । ভরতেব ছাত্রদেব মধ্যে অর্ধেকেবও বেশি মুসলমান ৷ ইংরিজি শিক্ষায় 
মুসলমানবাই বেশি পিছিযে আছে ! 

বযস্ক ছাবরদেব পড়ানো মোটেই সহজ কাজ নয় | কিছুতেই জিভের আড ভাঙতে চায় না, এ 
অক্ষবটিই উচ্চাবণ কবতে পাবে না কিছুতে । ব্যাট, ক্যাট, ব্যাট-এর উচ্চারণ হয় বলবে র্যায়ট্টা, 
ক্যাযট্টা, বাযন্টতা , অথবা বেট, কেট, রেট । | 

ভবত ধৈৰ্য হারা না। সে মজা পায়। তাব মনে পড়ে, শশিভৃষণ মাস্টারমশাই তাকে কত যত্ন 
করে শিখিযেছেন । অনেক দিন পর্যন্ত সে বাংলা ভাষা ভালই পড়তে-লিখতে জানত, ইংরিজির জ্ঞান 
এক অক্ষনও ছিল না । শশিভূষণই তার ইংরিজি শিক্ষার ভিত তৈরি করে দিয়েছেন । 

কয়েক মাসেব মধ্যেই ভবতেব স্কুল বেশ জনপ্রিয় হয়ে উঠল । কিন্তু ভরত আগে থেকেই ঠিক 
করে বেখেছে, ছাত্রসংখ্যা পঞ্চাশেব বেশি হবে না। সকালবেলা শুধু নটা থেকে বারোটা পর্যন্ত দু' 
দফায ক্লাস, তাবপর স্কুল বন্ধ, অপরাহু ও সন্ধ্যা সে নিজের জন্য রাখতে চায় । বেতন পাঁচ টাকা, 
পঞ্চাশ জন ছাত্রেই তার উপার্জন যথেষ্ট, আর বেশি তার চাই না । এতেও তার বেশ কিছু অর্থ জমে 
যেতে লাগল, কাবণ ছাত্ররা শুধু বেতন দেয় না, শিক্ষককে কিছু না কিছু গুরুপ্রণামি বা উপটৌকন 
দেবার প্রথা এখনও বজায় আছে । কেউ নিয়ে আসে এক কাঁদি কলা, কেউ এক হাঁড়ি প্যাঁড়া বা 
বরফি, কেউ এক বস্তা দাদখানি চাল, একজন প্রথম দিন এসে ভরতের পায়ের কাছে একটি আকবরি 
মোহর রেখে প্রণাম করেছিল । নাগরার জমিদার জগদেও বাহাদুর লোক মারফত বলে পাঠালেন যে 
ভরত যদি স্কুলের অন্যান্য ছাত্রদের বাদ দিয়ে শুধু তাঁর কনিষ্ঠ পুত্রকে পড়ায়, তা হলে তিনি মাসিক 
তিনশো টাকা দিতে রাজি আছেন । ভরত সবিনয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেও তো এক 
ধরনের চাকরি । 


৩৯৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছাত্ররা সবাই বিবাহিত, কুড়ি-একুশ বছরের মধ্যে বিবাহ হয় না এমন যুবক এ রাজ্যে দুর্লভ । 
অনেকেরই দশ-বারো বছর বয়েসের মধ্যেই ও কাজটা সেরে ফেলা হয় । হিন্দু-মুসলমান নির্বিশেষে 
অনেকেরই পত্নীর সংখ্যা একাধিক, অর্থবল থাকলে এর পরেও থাকে রক্ষিতা । ভরতের স্ত্রীও নেই, 
রক্ষিতাও নেই, নারীসঙ্গবিহীন জীবন সে কী করে কাটায় দিনের পর দিন, তার ছাত্রদের কাছে এ এক 
বিস্ময় । কেউ কেউ সরাসরি প্রশ্নও করে ফেলে, ভরত উত্তর না দিয়ে মৃদু মৃদু হাসে । প্রশ্নকারীদের 
মনোভাব এরকম যে, ভরত ইচ্ছা প্রকাশ করলে তারা তাদের কৃপাধন্য কোনও নারীকে এখনই শিক্ষক 
মহাশয়ের কাছে পৌছে দিতে পারে । 

নীচের তলার জন্য চেয়ার বেঞ্চি কিনতে হয়েছে, ওপর তলায় একটি চৌকি ছাড়া কোনও 
আসবাব নেই । জল তোলা, রান্না করার জন্য ভরত একজন লোক রেখেছে । বিকেল-সন্ধ্যা-রাত্তিরে 
ভরতের কোনও কাজ নেই, কিন্তু এই সময়টা সে নিজের জন্য কী ভাবে ব্যয় করবে, তা এখনও ঠিক 
করে উঠতে পারেনি | 

মাঝে মাঝে সে সূযার্তের সময় গঙ্গার ধারে বসে থাকে । প্রবাহিত জলস্রোতের দিকে তাকিয়ে সে 
দেখতে চেষ্টা করে নিজের ভবিষ্যৎ । স্কুলের পরিকল্পনাটি সফল হয়েছে, তার গ্রাসাচ্ছদনের কোনও 
অভাব হবে না, কিন্তু এই ভাবেই কি কেটে যাবে সারা জীবন ? মৃত্যু তাকে তাড়া করেছে বারবার, 
অহেতুকভাবে সে ভাগ্যবিডন্বিত হয়েছে, আবার এ কথাও ঠিক, প্রত্যেকবারই সে আবার উঠে দাঁড়াতে 
পেরেছে । ঈশ্বর নামে যদি কেউ থেকেও থাকেন, তা হলে সেই ঈশ্বরের যেন জাতক্রোধ আছে 
ভরতের ওপর । কেন ভরতের স্বপ্নসৌধ তিনি চুরমার করে দেন প্রত্যেকবার ? দুর্বলচিত্ত ভক্তরা 
বলবে, এ সবই হল ঈশ্বরের পরীক্ষা ! কীসের পরীক্ষা ? কোনও নিদেষি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে 
দেওয়াটা পরীক্ষা, না নিষ্ঠুর খেলা ? মহিলামণিকে অকালে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হল 
কেন ? ভরত তার চিকিৎসার কোনও ত্রুটি রাখেনি, নিজে সে মন্দিরে-মন্দিরে হত্যে দিয়েছে, কোনও 
দেব-দেবীর কাছেই সে কাতর মিনতি জানাতে বাকি রাখেনি, তবু মহিলামণি বাঁচল না। না, এসব 
যাগ-যজ্ঞ, পৃজা-অর্চনা, গুরুর কৃপা, এ সবই মিথ্যে । বহু তীর্থস্থানে, বহু দেবালয়ে ঘুরেছে ভরত, এই 
পার্থিব জীবনের উর্ধ্বে আর কোনও চিহ্ন সে দেখতে পায়নি । ঈশ্বর যদি তাকে নিয়ে পরীক্ষা করে 
থাকেন, ঈশ্বরকেও কম পরীক্ষা করেনি সে! 

হঠাৎ যেন বড় বেশি নিঃসঙ্গতা পেয়ে বসেছে ভরতকে । অতি নিঃসঙ্গ মানুষরাই ধর্ম এবং 
ঈশ্বরকে আঁকড়ে ধরতে চায় । যুক্তি যখন সান্ত্বনা দিতে পারে না, অন্ধ বিশ্বাস তখন আশ্রয় দেয় | 
ভরত কিছুতেই যুক্তি বিসর্জন দিতে পারবে না। কলেজের বন্ধু ইরফানের কাছে সে ডারউইন 
সাহেবের তত্ত্বের কথা শুনেছিল, এখন ক্রমশ তার মনে হয় সেই তত্ত্বই বিশ্বাসযোগ্য । এই বিশ্বের সব 
কিছুই পদার্থের বিবর্তন । ঈশ্বর মানুষকে সৃষ্টি করেননি, মানুষই ঈশ্বরকে সৃষ্টি করেছে । ডানাওয়ালা 
ঘোড়া, অগ্নিস্রাবী ড্রাগন, সমুস্র লঙ্ঘনকারী হনুমানের মতনই ঈশ্বর এক কাল্পনিক প্রাণী । 

মানুষ মানুষের সঙ্গ চায় | পুরুষ চায় নারীকে, নারী চায় পুরুষকে । আসঙ্গলিপ্া ভরতকে প্রায়ই 
উতলা করে । সে কি আবার বিয়ে করবে ? ভূমিসৃতার জন্য তার বুক এখনও মাঝে মাঝে টনটন 
করে । কিন্তু সে জানে ভূমিসৃতাকে আর পাবার আশা নেই, সে হারিয়ে গেছে চিরতরে | ভূমিসৃতার 
মতন মুখের আদল দেখেই সে মহিলামণির প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু অনেক ভালবাসা, অনেক যত্বু, 
অনেক ব্যাকুলতা দিয়েও সে মহিলামণিকে ধরে রাখতে পারল না। তার বিড়ম্বিত জীবনের সঙ্গে 
কোনও নারীকে জড়ালে তারাও সব দিক থেকে বঞ্চিত হয়, হারিয়ে যাওয়াই তাদের নিয়তি । সেই 
জন্যই ভরত আবার বিয়ে করতে ভয় পায় । 

তা হলে কি বাকি জীবন তাকে রমণী সান্নিধ্য বঞ্চিত হয়ে কাটাতে হবে ? নারীর কোমলতার স্পর্শ 
না পেলে পুরুষের জীবন বড় রুক্ষ হয়ে যায় । এই পাটনা শহরের এক প্রান্তে বারবণিতাদের এক 
বিশাল পল্লী আছে। নানা রকম সাজগোজ করে, মুখে রং মেখে স্ত্রীলোকেরা সন্ধের পর সার বেঁধে 
দাঁড়িয়ে থাকে । ভরত এক একবার ভেবেছে, সেখানে গেলে কেমন হয় ? জীবনের সঙ্গে না জড়িয়ে 
শুধু এক রাত্রির সঙ্গ ! বারীন নামে এক চায়ের দোকানের ছোকরার সঙ্গে তার আলাপ হয়েছে, সে 


৩৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রায়ই নিজের প্রেমের গল্প করে । ভরতের মনে হয়, প্রেম নামে বস্তুটি সে আর কখনও অনুভব 
করবে না। দু'-দুটি নারীকে সে তার সমস্ত প্রেম উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রেমহীন 
পুরুষের শরীরও নারীর শরীর চায় । কিন্তু পণ্যা নারী । ভরত এক সময়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিল, 
এখন তার মন থেকে ধর্মটর্ম সব ঘুচে গেছে, সে আর কিছুতেই বিশ্বাসী নয়, ব্রাহ্মধর্মের ধরন-ধারণও 
তার কাছে হাস্যকর মনে হয়। কিন্ত ব্রাহ্মদের রুচিবোধ গভীর ছাপ এঁকে দিয়েছে তার 
মানসিকতায় । তাই সে কিছুতেই বারবণিতা পল্লীতে নিঃসঙ্গতা ঘোচাবার জন্য যেতে পারবে না । 

একাকী থাকার জন্যই কি সে তবে যাবজ্জীবন দণ্ডিত ? কালম্রোতের মতন নদীর শ্রোতে সে 
দেখতে পায় না তার ভবিতব্যের ছবি । 

এক একদিন সন্ধ্যার পর সে একটি চায়ের দোকানে গিয়ে বসে । দোকানটি কিছুটা অভিনব । 
পাটনায় খাবারের দোকান অনেক আছে, লাড্ডু, প্যাঁড়া, জিলাবি, কচৌরি বেশ ভাল পাওয়া যায়। সে 
সব দোকানে গরম দুধ মেলে, রাবড়িও অতি সুস্বাদু । কিন্তু টেবিল-চেয়ার পাতা কলকাতার মতন 
চায়ের দোকান আগে ছিল না । সবে মাত্র একটি খুলেছে । বলাই বাহুল্য, দোকানটির পরিচালক এক 
বাঙালি যুবক । পাটনায় বাঙালির সংখ্যা কম নয় | উকিল, ডাক্তার, শিক্ষক ও কেরানি অধিকাংশই 
বাঙালি, শুধু তারাই নয়, বিহারিরাও এই দোকানে আসে । 

ভরত বরাবরই চায়ের ভক্ত | ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেও সে ঠিক কলকাতার চায়ের মতন 
স্বাদ পায়নি । অনেকেই মনে করে, জল বিনা খাঁটি দুধের মধ্যে চায়ের পাতা সিদ্ধ করে মুঠো মুঠো 
চিনি দিলেই বুঝি ভাল চা হয়। অনেক দিন পর এই দোকানে হালকা সোনালি রঙের পাতলা চা 
পেয়ে সেই টানে ভরত প্রায়ই আসে । চা ছাড়া আলুর চপ, মোচার চপ ও পেঁয়াজিও পাওয়া যায়, 
সেগুলিও বড সুস্বাদু । 

দোকানটির আরও বৈশিষ্ট্য আছে। যে সুদর্শন তরুণটি চা ও অন্যান্য খাদ্যদ্রব্য পরিবেশন করে, 
তাকে দেখলে ভদ্রঘরের ছেলে বলেই মনে হয় । এই দোকানের সব কিছুর মধ্যেই এক নারীর স্পর্শ 
টের পাওয়া যায়, অন্তরালবর্তিনী এক রমণীকেও ভরত দু'-একবার দেখেছে । সেই প্রৌঢ়া রমণীটিকে 
দেখলেই বোঝা যায়, এককালে তিনি পরমা সুন্দরী ছিলেন । যুবকটি ওই রমণীকে রাঙামা সম্বোধন 
করে । কোনও ভদ্র বাঙালি পরিবারের মা ও ছেলে চায়ের দোকান চালিয়ে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা 
করেছে, এমনটি আর আগে দেখা যায়নি । 

যুবকটির নাম বারীন। সে কথা বলতে ভালবাসে । ভরতের কৌতূহল থাকলেও সে ওদের 
সম্পর্কে কোনও ব্যক্তিগত প্রশ্ন করেনি । ভরতের সঙ্গে কিছুটা ঘনিষ্ঠতা হবার পর বারীন নিজেই 
তাদের পারিবারিক ইতিহাস জানিয়ে দেয় । শৈশবেই সে পিতৃহীন, এই প্রৌঢ়া তার গর্ভধারিণী নন, 
পালিকা মা। আত্মীয়দের চাপে এই রাঙামার সঙ্গে তার বসবাস করা নিষিদ্ধ ছিল। দাদামশাইয়ের 
বাড়িতে আশ্রিত ছিল বারীন, সেই দাদামশাইয়ের মৃত্যুর পর মামা-মামিরা আর তার ভার নিতে চাননি, 
বারীনকে তারা গলগ্রহ মনে করত । এই পৃথিবীতে বারীনকে একমাত্র ভালবাসেন এই রাঙামা, শেষ 
কোনও পথ নেই । কলকাতায় রাঙামা'র একটা বসতবাটি ছিল, কিন্ত শুধু বাড়ি থাকলেই তো আহার 
জোটে না। তাই সেই বাড়ি বিক্রির মূলধনে এই চায়ের দোকান খুলেছে। রাঙামা'র হাতের রান্না 
অপূর্ব, যে একবার খাবে, তাকে বারবার ছুটে আসতেই হবে । 

সব শুনে ভরত জিজ্ঞেস করেছিল, আচ্ছা ভাই, তুমি কলকাতায় চায়ের দোকান না খুলে পাটনা 
এলে কেন ? কলকাতায় তো আরও বেশি সাফল্যের সম্ভাবনা ছিল। কলকাতা অত বড় শহর, 
সেখানকার মানুষ চায়ের দোকানে যেতে অভ্যস্ত । আমাদের কলেজজীবনে দেখেছি, জ্ঞানবাবুর 
চায়ের দোকানে সর্বক্ষণ ভিড় । 

বারীন বলল, তা ঠিক। কিন্তু কলকাতায় আমার রাঙামাকে নিয়ে এ ব্যবসা শুরু করার কোনও 
উপায় ছিল না। বাপ-ঠাকুরদার মানসম্মানের একটা ব্যাপার আছে না ? আমার দাদামশাইকে এক 
ডাকে দেশের মানুষ চেনে । বাবা ছিলেন নাম করা ডাক্তার । বড় বড় দাদারা সবাই বিলাত ফেরত, 


৩৯৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিদ্যাদিগ্গজ, উচু পদে চাকরি করেন, তাঁরা কেউ আমার খাওয়া-পরার ভার নিতে চান না। কিন্ত 
চায়ের দোকানের মতন ছোট কারবার শুরু করেছি শুনলেই তাঁরা সব রে-রে করে তেড়ে আসতেন । 
তাই তাঁদের চোখের আড়ালে অনেক দূরে চলে এসেছি । আমার কোনও লজ্জা নেই। ব্যবসায় 
আবার ছোট-বড় কী ! বাঙালির ছেলেরা ব্যবসা করে না বলেই তো আজ এ জাতের এমন দুর্দশা ! 

বাবসাব ব্যাপাবে বাবীনেব যতই উৎসাহ থাক, কিন্তু তার এই দোকানটি যে বিশেষ লাভের মুখ 
দেখছে না, তা ভবত কিছু দিনের মধ্যেই বুঝে গেল । কারবার খুলে বসলেই হয় না, একটা 
ব্যবসাযিক মনোভাব থাকা চাই । কোনও খরিদ্দার যদি আলুর চপ খেয়ে বিগলিত হয়ে বলে, বাঃ, 
তোফা, তোফা, এমনটি আব খাইনি, অমনি বারীন বলে ওঠে, ভাল লেগেছে যখন, আরও দুটো 
খান। ভেতব থেকে সঙ্গে সঙ্গে আরও এক প্লেট ভর্তি চপ চলে আসে । খরিদ্দার হাত নেড়ে বলে, 
না, না, আব থাক, আমাব জেবে আর পযসা নেই, বারীন তাকে আশ্বস্ত করে বলে, তাতে কী হয়েছে, 
পযসা না হয কাল দেবেন ' বঙ্গ রমণীরা অতিথি পরায়ণতার জন্য বিখ্যাত, রাঙামা'র কাছে সব 
খরিদ্দারই যেন অতিথি, নিজের হাতে রান্না করা খাবারের জন্য পয়সা নিতে হয় বলে তিনি যেন খুব 
কুঠিত. না নিতে পাবলেই ভাল হয় । বারীনের মধ্যেও একটা ওঁদার্য দেখানোর ভাব আছে, দু'-চার 
টাকা যেন তাব হাতের ময়লা । কোনও খদ্দেরের ধার বাকি পড়লে সে তাচ্ছিল্যের সঙ্গে বা হাত 
নেড়ে বলে, ঠিক আছে, ঠিক আছে, দিতে হবে না। সুযোগ বুঝে একদল ছোকরা সন্ধেবেলা এসে 
টেবিল জাঁকিয়ে বসে, ইচ্ছেমতন খায়, ঘণ্টার পর ঘণ্টা তর্ক-বিতর্ক ও হাসিমস্করা করে, বারীনকেও 
গল্পে জডিযে নেয়, যাবাব সময় দশ আনার খেযে দু আনা টেবিলে রেখে অন্নান বদনে চলে যায় । 

বারীন ভরতের থেকে বয়সে অনেকটা ছোট । এই বয়েসেই সে প্রেমের ব্যাপারে খুব 
অভিজ্ঞ । অনেক রসালো গল্প জানে । তার এক অতি নিকট আত্মীয়া কিশোরীর প্রেমে সে একসময় 
হাবুডুবু খেয়েছে, কিন্তু তাব সঙ্গে বিয়ে হওয়া অসম্ভব বলে সে আর বিয়েই করবে না ঠিক কবেছে। 
সেই মেয়েটিকে সে এখনও লম্বা লম্বা চিঠি লেখে, তবে সে জন্য যে অন্য কোনও মেয়ের প্রতি 
আসক্ত হওয়া চলবে না, এমন কোনও কথা নেই । এখানেও এক হিন্দুস্থানি স্ত্রীলোকের ওপর তাৰ 
নজব পড়েছে । 

একদিন বাবীন বলল, দাদাগো, বাড়ি বিক্রি করে ন’ হাজার টাকা পেয়েছিলাম, তা সবই প্রায় শেষ 
হয়ে এল | এ ব্যবসাষে মার নেই, ক্রমশ নাম ছড়ালে আরও খদ্দের বাড়বে । তার জন্য দোকানটি 
আরও বাড়ানো দবকার, আবও সাজিযে গুজিয়ে সুন্দর করতে হবে, গোটা কয়েক লোক নিযোগ 
করতে হবে । আরও টাকা চাই । তুমি দাদা কেন আমার পার্টনার হও না ? কিছু টাকা ঢালো, লাভেব 
বখরা সমান সমান ! 

ভরত চুপ করে থাকে | এর মধ্যে তার কিছু টাকাকড়ি জমেছে ঠিকই, কিন্তু ব্যবসায়ে জড়িয়ে 
পড়ার ইচ্ছে নেই । তা ছাড়া এমন লোকসানের কারবারে স্বেচ্ছায় মাথা গলাবার মতন মূর্খ সে নয় । 
বারীনের স্বভাব দেখেই সে বুঝেছে যে আরও কয়েক হাজার টাকা উড়িয়ে দিয়েও সে অনায়াসে 
বলতে পারে, এবকম তো হয়েই থাকে ! 

দু'ঁ-চার দিন ভরতকে খুঁচিয়েও আশানুরূপ কোনও সাড়াশব্দ না পেয়ে বারীন বলল, ভাবছি 
একবার বরোদায় চলে যাব । আমার সেজদা সেখানে খুব মান্যগণ্য লোক, মহারাজের সঙ্গেও 
দহরম-মহবম আছে । দাদাদের মধ্যে সেজদাই আমাকে একটু ভালবাসে, ওঁর কাছ থেকে যদি কিছু 
টাকা আদায় কবা যায় | 

বারীনের সেজদার নাম শুনে ভরত চমকে উঠল । বরোদার এই অরবিন্দ ঘোষের সঙ্গে ট্রেনে 
একবার তার আলাপ-পরিচয় হয়েছিল । ঢিলেঢালা, অন্যমনস্ক, লাজুক প্রকৃতির মানুষ, কিছুক্ষণ 
কথাবার্তা শুনেই বোঝা গিয়েছিল, বেশ বিদ্বান । বাংলা ভাল বলতে পারে না, কিন্তু বাংলা ভাষার 
প্রতি শ্রদ্ধা আছে । এতদিনে ভরত জানতে পারল যে সেই মান্ষযটিরই আপন ভাই এই বারীন 
ঘোষ । দুই ভাইয়ে এত অমিল ? 

ভরত বলল, তোমার দাদাকে আমি চিনি । আমাকে বরোদা যাবার জন্য পীড়াপীড়ি করেছিলেন । 


৪০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সেখানে গেলেই নাকি চাকরি পাওয়া যায় । আমাকে বাংলা শেখাবার জন্য ধরেছিলেন । আমি তখন 
মাস্টারি কবার কথা ভাবিনি, এখন অবশ্য এখানে সেই মাস্টারিই করতে হচ্ছে । 

বারীন সোৎসাহে বলল, চলো চলো, আমরা দু'জনে একসঙ্গে যাই । বরোদায় অঢেল সুযোগ । 
সেখানেও তুমি স্পোকেন ইংলিশের ক্লাস খুলতে পারো । অন্যদের ইংলিশ শেখাবে, আর আমার 
সেজদাকে শেখাবে বাংলা । 

ভরত বলল, এখন যে এখানে জড়িযে গেছি । হঠাৎ যাই কী করে? 

বাবীন তবু লেগে রইল | মাঝে মাঝেই ভরতকে বরোদায় যাওয়ার জন্য উত্ত্যক্ত করে। 

পুরনো পরিচিতদের সঙ্গে ভরত যোগাযোগ করেনি বটে, তবে একদিন সে শহিদ কা মকবরার 
পাশের বাস্তাটি দিয়ে হেটে যেতে যেতে একটি বাড়ির সামনে থমকে দাঁড়াল । লোহার বণ্টু বসানো 
প্রকাণ্ড দরজাটি বন্ধ । এক অভিশপ্ত রাতে ভরত এই দরজার সামনে রক্তাক্ত অবস্থায় হুমড়ি খেয়ে 
পড়েছিল । পিছনে তাড়া করে আসছিল নিঘতি মৃত্যু । শেষ পর্যন্ত কে তাকে বাঁচিয়ে দিল, ভগবান ? 
প্রাণের ভয়ে ভরত ভগবানের শরণ নিয়েছিল ঠিকই, কিন্ত হিন্দুর ভগবান কি এক মুসলমান দারোগা 
ছাড়া আর কোনও প্রতিনিধি পেলেন না ? ভগবানও নয়, আল্লাও নয়, ভরতকে সে রাতে রক্ষা 
করেছিল একজন মানুষ | মানুষই মানুষকে বাঁচায়, মানুষই মানুষকে মারে | মানুষই হিন্দু-মুসলমানের 
মধ্যে বিভেদের সৃষ্টি করে, আবার মানুষই এই বিভেদের রেখা মুছে ফেলতেও পারে । 

কৃতজ্ঞতার ঝণ কখনও শোধ করা যায় না। তবু ভরত একবার মীজাঁ খোদাবন্দ সাহেবের কুশল 
সংবাদ নেবার জনা সেই দরজায় করাঘাত করল । বেশ কিছুক্ষণ পরে সশব্দে খুলল সেই দরজা, এক 
বৃদ্ধ দাবোয়ান মুখ বার করে জিজ্ঞেস করল, কী চাই ! 

ভরত বিনীতভাবে বলল, এ বাড়ির মালিকের সঙ্গে আমি একবার দেখা করতে চাই । তিনি 
আমার নাম শুনলে চিনতে পারবেন না। তিনি একবার আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, 
এইটুকু শুনলে যদি তাঁর কিছু মনে পড়ে । 

দাবোয়ানটি আপন মনে বিডবিড করে উদ্দৃতে বলল, এ বাড়িতে তো হুদো হুদো লোক আশ্রয় 
পায় আর দু'বেলা গাণ্ডেপিণ্ডে গেলে, তাদের মধ্যে কার কথা মালিকের মনে থাকবে? 

তবু সে ভিতরে গিয়ে একটু বাদেই ফিরে এল, এবং দরজার এক পাল্লা খানিক ফাঁক করে ভরতকে 
প্রবেশ করতে দিল । 

ভরতেব যতদূর মনে আছে, বাড়িটি দো মহলা বা তিন মহলা, ঘরের সংখ্যা প্রচুর, দুটো তিনটে 
উঠোন, অনেক মানুষজনেব কণ্ঠস্বর শোনা যেত । আজ যেন বড় বেশি নিস্তব্ধ, অনেক ঘরে বাতি 
জ্বলেনি । কেমন যেন একটা থমথমে ভাব । | 

এক জায়গায় মখমল বিছানো চৌকিতে বসে দাবা খেলছে দু'জন যুবক | তাদের মধ্যে একজন 
মুখ তুলে ভরতকে কয়েক পলক দেখে নিয়ে বলল, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ ? 

ভরতের বুকটা ধক করে উঠল | তা হলে কি মীর্জা সাহেব আর ইহলোকে নেই ? তা হলে আর 
এখানে এসে কী লাভ হল! 

ভরত সংক্ষেপে ঘটনাটি জানাল । 

যুবকটি ভুরু তুলে সব শুনল, তার মুখে কোনও স্মৃতির রেখা ফুটল না। ভরতের সামনে সে 
বলল, তুমি হিন্দু ? এ বাড়িতে এক সময় ছিলে ? আশ্চর্য কিছু না । আমার পিতা বরাবর নিষ্ঠাবান 
মুসলমান । প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়েছেন । পুলিশের বড় কর্তা ছিলেন, ডিউটির সময়েও 
নিষ্ঠার সঙ্গে রোজা রাখতেন, প্রতি বৎসর শবে বরাতের সময় আড়াই-তিন শো গরিব-আতুরকে খাদ্য 
বস্ত্র দান করেছেন নিজের হাতে । একমাত্র শরাব পান করা ছাড়া আর কোনও গুণাহ ছিল না। খাঁটি 
মুসলমান হয়েও অন্য ধর্মের প্রতি কোনও বিদ্বেষ পোষণ করেননি, আগ বাড়িয়ে অনেক হিন্দুকে 
সাহায্য করেছেন, এ জন্য তাঁকে মূল্যও দিতে হয়েছে। আমাদের মোল্লারা এক সময় রটিয়ে 
দিয়েছিল, মীজাঁ খোদাবক্স কাফেরদের পা চাটে । 

ভরতের জিজ্ঞাস চক্ষু দেখে সে আবার বলল, আমার পিতা এখন জীবন্থৃত। এক আততায়ীর 


৪০১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আক্রমণে চিরকালের মতন পঙ্গু হয়ে গেছেন। একটা পা আমপিউট করতে হয়েছে, অন্য পায়েও 
শক্তি নেই, বিছানা ছেড়ে নিজে উঠতেই পারেন না। আপনি দেখা করতে চান, যান, তিনি হয়তো 
খুশিই হবেন । 

সে হাঁক দিযে বলল, আবদুল, এই মেহমানকে আব্বাজানের কাছে নিয়ে যা । 

এই বারমহলেই অন্য একটি ঘরে একটা মস্ত বড় পালঙ্কে সবাঙ্গ চাদর ঢাকা দিয়ে আধশোওয়া হয়ে 
আছেন মীজাঁ খোদাবক্স । একটা ঝাড়লষ্ঠন জ্বলছে, কক্ষটি আলোকোজ্জ্বল, সেই আলোতে মীর্জা 
সাহেব একটি বই পড়ছেন, অন্য হাতে আলবোলার নল । পাশের ছোট টেবিলে মদের বোতল ও 
গেলাস | আগে মীর্জা সাহেবের দাড়ি ছিল না, ভয় জাগানো মস্ত গোঁফ ছিল, এখন মুখভর্তি চাপ 
দাড়ি, মাথায় সাদা রঙের ছোপ লেগেছে । 

মীজা সাহেব প্রথমে চিনতে না পারলেও ভরতের মুখে দৃ'-তিনটি বাক্য শুনেই ঘটনাটি স্মরণ 
করতে পারলেন । তিনি বললেন, ও সেই গো হত্যার বখেরা ? সে তো এখনও মেটেনি। গো 
হত্যাও বন্ধ হয়নি, হিন্দুর দল আর মুসলমানদের দলও তাদের জেহাদ ছাড়েনি । মাঝখান থেকে 
সেবারের দাঙ্গায় পাঁচ-সাতজন নিরীহ লোকের প্রাণ গেল ! গোরুর নামে মানুষের প্রাণ যায় ! 

হঠাৎ তিনি হো-হো করে হেসে উঠলেন । তারপর বললেন, সেবার তোমার মাথায় চোট 
লেগেছিল না ? সেই থেকে নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ হয়ে গেছে । নইলে তুমি আমার কাছে 
ফিরে আসবে কেন ? আমি তোমার কোনও উপকার করিনি, কর্তব্য পালন করেছিলাম মাত্র । 
উপকারীকে দ্রুত ভুলে যাওয়াই তো এ দুনিয়ার নিয়ম ! 

ভরত লজ্জিতভাবে বলল, আমার অনেক আগেই আসা উচিত ছিল । কিন্তু সেবারে আমি ভয় 
পেয়ে কটক শহরে পালিয়ে গিয়েছিলাম । তারপর অনেক দেশ ঘুরে__ 

মীজাঁ সাহেব বললেন, বেশ করেছ । কটক শাস্ত জায়গা, দাঙ্গা-হাঙ্গামা হয় না। পাটনায় এসেছ, 
সাবধানে থেকো । এখানে আবার যে-কোনও দিন দাঙ্গা বাধতে পারে । তোমার ব্যাঙ্ক বুঝি তোমায় 
আবার পাটনায় বদলি করেছে ? 

ভরত বলল, জি না । সে চাকরি আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি । এখন আমি স্পোকেন 
ইংলিশ শেখাবার স্কুল খুলেছি । 

পাশ ফিরে তিনি ভরতের মুখের দিকে তাকিয়ে বললেন, স্পোকেন ইংলিশ ? তুমি ইংরেজি ভাল 
জানো ? শেক্সপীয়ার পডেছ ? 

ভরত বলল, যৎসামান্য । 

মীর্জা সাহেব জিজ্ঞেস করলেন, হ্যামলেট-এর শেষ লাইনটা বলতে পারো ? 

ভরতের মনে পড়ল না । 

মীর্জা সাহেব তাঁর দু' হাত বুকের ওপর আড়াআড়ি রেখে বললেন, আ্যান্ড দা রেস্ট ইজ সাইলেন্স ! 
তারপর চুপ করে রইলেন বেশ কিছুক্ষণ । 

ভরত অস্বস্তি বোধ করতে লাগল । এবার কি তার বিদায় নেওয়া উচিত ! মীজাঁ সাহেব 
কড়িকাঠের দিকে চেয়ে আছেন । যাওয়ার আগে কিছু একটা বলা উচিত, সেই কথাটা ভরত খুঁজে 
পাচ্ছে না। 

একটা দীর্ঘশ্বাস ছেড়ে মীজাঁ সাহেব বললেন, তুমি আমার কাছে কেন এসেছ ঠিক করে বলো 
তো ? কোনও কারণে পুলিশের সাহায্যের দরকার ? আমি তো আর নেই, তবে এখনও কেউ কেউ 
আমার কথা মানে । 

ভরত বলল, না, আমি সে রকম কোনও প্রয়োজনে আসিনি । শুধু আপনাকে একবার দেখতে 
ইচ্ছে হল । 

মীর্জা সাহেব বললেন, এই তো দেখলে | দিন গুনছি। ব্যাটারা আমাকে একেবারে খতম করে 
দিল না কেন? 

শরাবের গেলাসে একটা চুমুক দিয়ে বললেন, আমার আততায়ীর! ছিল মুসলমান | গুণ্ডা-বদমাশ 


8০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সব সম্প্রদায়ের মধ্যেই আছে। আমাকে যদি কোনও হিন্দু গুণ্ডা মারত, তা হলে ব্যাপারটা 
সাম্প্রদাযিক বং পেযে যেত । কিছু হিন্দুর ওপর বদলা নেওয়া হত, আমার পরিবারের লোকদের 
সমস্ত হিন্দুদেব ওপবই জাতক্রোধ জন্মে যেত । একজন আধজনের দোষে সমগ্র জাতটাকে ঘৃণা করা 
চরম অশিক্ষার লক্ষণ | তুমি একটু শরাব পান করবে নাকি, তা হলে গেলাস আনতে বলি । 

ভবত বলল, আজ্ঞে না, আমাব অভ্যেস নেই । আমি বরং এবার যাই । 

মীজাঁ সাহেব বললেন, খোদা হাফেজ | যদি ইচ্ছে হয়, আবার এস | ভাল করে শেক্সপীয়ারের 
একখানি গ্রন্থ পড়ে এসো তা নিয়ে কথা বলা যাবে । 

বাইরে বেরিয়ে আসার পর ভরতের মনে পড়ল, সেলিনা নান্নী পরিচারিকাটির কথা জিজ্ঞেস করা 
হল না। সে তাকে বড় মমতাভরে সেবা করেছিল । তাকে আর একবার দেখলে ভাল লাগত । 

মীর্জা সাহেবের কাছে ভরত মাঝে মাঝে আসবে ঠিক করলেও আর যাওয়া হয়ে উঠল না। 
শেক্সপীয়াবের কথা বলে মীর্জা সাহেব ভয় পাইয়ে দিয়েছেন। তেমন ভাবে সে ওই ইংরেজ 
মহাকবিব রচনা পড়েনি, আবার কি নতুন করে পড়াশুনো শুরু করতে হবে ? মন যে বড় অস্থির হয়ে 
আছে । মানুষের সঙ্গ পাবার জন্য সে ব্যাকুল, মীজাঁ সাহেবের মতন একজন অসুস্থ মানুষের কাছে 
গিয়ে বসলে কি সে অভাব মিটবে ? 

ক্লাসে পড়ানো ব্যাপারটাতেও একঘেয়েমি এসে গেছে। বয়স্ক ছাত্রদের কারুরই প্রকৃত 
লেখাপড়া শেখার আগ্রহ নেই। তারা হিন্দি বা উর্দুতে কিছু কিছু বাক্য তৈরি করে আনে, শুধু 
সেগুলিরই ইংরেজি আগে ভাগে জেনে নিতে চায় । আই আযম আট ইওর সার্ভিস, আই আযম ইওব 
মোস্ট ওবিডিযেন্ট সারভেন্ট স্যাব, মাই হোল ফ্যামিলি ইজ আযাট ইওর মার্সি...এর বাইরে অন্য কোনও 
বিষয বা বইপত্র নিযে কথা বলতে গেলে ছাত্ররা অন্যমনস্ক হয়ে পড়ে, হঠাৎ বিদায় নিতে চায় । 

তার স্কুলেব সুনাম অবশ্য বেডেই চলেছে । ছাত্রসংখ্যা বাড়াবার জন্য নানান মহল থেকে চাপ 
আসে । অনেক সময় কঠিন কথা বলে কোনও কোনও প্রভাবশালী ব্যক্তিকেও ফিরিয়ে দিতে হয় । 
তার একার পক্ষে আব বেশি পড়ানো সম্ভব নয় । আরও শিক্ষক নিয়োগ করে রীতিমতন একটা স্কুল. 
চালাবাবও ইচ্ছে নেই তার । এদিকে আ্যান্ড্ুজ সাহেবের স্কুল থেকে প্রস্তাব এল, ভরত সেখানে যোগ 
দিলে অনেক বেশি টাকা পাবে, ভরত সে প্রস্তাবও উড়িয়ে দিল। 

একদিন আর একজন পূর্বপরিচিত এসে হাজির হল ভরতের বয়স্ক পাঠশালায় । শিউপৃজন সহায়, 
কংগ্রেসেব নেতা এবং ইদানীং একজন বড় ব্যবসায়ী । গোহ্ত্যা বন্ধ আন্দোলনের একজন জোরালো 
প্রবক্তা হিসেবে এ অঞ্চলেব বহু মানুষ তাকে চেনে | ভারতের বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের অধিবেশনে 
উকিপি-ব্যাবিস্টাবদেরই প্রাধান্য, তাঁরা ইংরেজি বক্তৃতার বান ছোটান | শিউপৃজন ইংরেজি জানে না, 
সে বুঝেছে যে ইংবেজি না শিখলে সর্বভারতীয় নেতৃত্বে স্থান পাবার কোনও আশা নেই। 

ভবতকে চিনতে পেবে শিউপুজন খুবই আহ্রাদিত । আবেগের বশে কোলাকুলি করে ফেলল । 
ভবত যে আব ছাত্র নিতে চায় না, সে কথা এর মুখের ওপর বলে কী করে ? সে বলল, শিউপূজনজি 
আপনাকে শেখাবাব মতন ইংরিজি আমি জানি না। বক্তৃতা দেবার মতন ইংরিজি শিখতে হলে 
আপনি সাহেবদের স্কুলে যান । 

শিউপূজন বলল, সাহেবদের আমি ঘৃণা করি | দৈবাৎ সাহেবদের সঙ্গে গায়ের ছোঁয়া লেগে গেলে 
আমি গঙ্গায় স্নান না করে কিছু খাই না। আমি কি বেঞ্চিতে বসে অন্য ছাত্রদের সঙ্গে ইংরিজি 
শিখব ? সিংহজি, তোমায় যখন পেয়েছি, আমি তোমার বাড়ি আসব, তুমি আমার বাড়িতে যাবে, 
আমরা সর্বক্ষণ ইংবেজিতে বাতচিত করব । এইভাবে তুমি আমায় শেখাবে । তুমি নাকি সুরয 
প্রসাদের ছেলেকে শেখাতে রাজি হওনি, এখান থেকে হঠিয়ে দিয়েছ? ওরা কিন্তু খুব রগচটা 
লোক : অনেক ক্ষমতা । 

ভরত বলল, একজন মাস্টার কাকে শেখাবে না শেখাবে, সে ব্যাপারে তার স্বাধীনতা থাকবে না ? 

শিউপুজন বলল, ওসব কথা ছাড়ো ! এখন থেকে তুমি প্রতি সন্ধেবেলা আমার বাড়ি খেতে 
যাবে । মাছ খাওয়াতে পারব না, খাঁটি ঘি আর মালাই পাবে । হ্যাঁ ভাল কথা, শিগগিরই কলকাতায় 


৪০৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গ্রেসের অধিবেশন হচ্ছে, তুমি সেখানে যাচ্ছ তো ? আমরা একসঙ্গে যাব । 

ভরত বলল, না, আমি কলকাতা যাব না । 

শিউপৃজন বলল, সে কী, কেন যাবে না ? তুমি তো কংগ্রেস সম্পর্কে আগ্রহী ছিলে । কলকাতায় 
খুব বড় অধিবেশন হবে । 

ভরত বলল, এখন আর আমার কংগ্রেস সম্পর্কে আগ্রহ নেই । 

শিউপুজন অবাক হয়ে বলল, কংগ্রেসের প্রভাব ক্রমশ ছড়াচ্ছে, এখনই তো আরও বেশি মানুষের 
যোগ দেওয়া উচিত । তোমার কলকাতা যাবার ভাড়া আমি দিয়ে দেব । তোমাকে ডেলিগেট করে 
নেব আমি । শীতকালে সব স্কুল বন্ধ থাকে । একজন বাঙালি সঙ্গে থাকলে আমারও সুবিধে হবে । 
ভরত বলল, আমি বাঙালি নই, আসামের মানুষ । 

শিউপৃজন বলল, বাংলা ভাষাটা তো জানো । তোমার সঙ্গে কথা বলে বলে ইংরিজির সঙ্গে সঙ্গে 
বাংলাটাও ঝালিয়ে নেব । 

শিউপুজন ছাড়ল না, সে প্রায়ই আসে, ভরতকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যায় । 
কলকাতায় যাবার পরিকল্পনা করে । ওদিকে বারীনও তাকে বরোদায় নিয়ে যাবার জন্য লেগে 
'আছে। কলকাতা যাবার বিন্দুমাত্র অভিপ্রায় নেই ভরতের, শিউপূজনের হাত থেকে ছাড়া পাবার 
জন্য সে বরং বরোদা যেতে রাজি আছে। 

একদিন মধ্য রাতে প্রবল শোরগোল শুনে ভরতের ঘুম ভেঙে গেল । কিছু লোকজন আগুন 
আগুন বলে চিৎকার কবছে। এই শীতকালে শহরের এখানে সেখানে প্রায়ই আগুন লাগে । শীত 
কাটাবার জন্য অনেকে ঘরের মধ্যে কাঠের ধুনি জ্বালে, তারপর অসাবধানতায় সেই আগুন ছড়িয়ে 
যায়। আজ আবার কোথায় লাগল ? 

ভরত উঠে দেখতে গেল জানলা দিয়ে । দোতলায় সে একা থাকে । তার পরিচারকটি রাত্রে 
নিজের বাড়ি চলে যায়। ঘরের দরজা বন্ধ, তাই ভরত কিছুক্ষণের জন্য টেরই পেল না যে আগুন 
লেগেছে তারই বাড়িতে । দরজা খুলে যখন সে দেখতে গেল, তখন সিঁড়ির অনেকখানি আগুন উঠে 
এসেছে। 

বাঁচার সহজাত প্রেবণায় সে ছুটে বেরুতে গেল সেই আগুন ভেদ করে । খানিকটা গিয়েও থমকে 
গেল সে। একেবারে খালি হাতে যাবে ? কিছু টাকা পয়সা সে জমিয়েছে, কয়েকখানা গিনি ও 
মোহর সে রেখেছে একটি ছোট টিনের বাক্সে । সে বাক্সটা আবার এক কাঠের আলমারিতে তালা 
বন্ধ । অতি হুড়োহুড়িতে চাবি খুঁজে পাওয়া যায় না। চাবি পেলেও ঠিক খুলতে চায় না। শেষ 
পর্যন্ত বাক্সটা যখন সে বার করল, ততক্ষণে আগুন পৌছে গেছে ওপরের দরজা পর্যন্ত । কাঠের 
রেলিংটা দাউ দাউ করে জ্বলছে । এর মধ্য দিয়ে যাওয়া অসম্ভব | বাক্সটার লোভে ভরত জীবন 
বিপন্ন করে ফেলেছে । 

অনেক বিপদ পার হয়ে এসেছে ভরত, বেঁচে থাকার জেদ সে কখনও ছাড়েনি । বাঁচতে তাকে 
হবেই । বাক্সটা বগলে নিয়ে সে দৌড়ে পাশের ছাদে গিয়ে পাঁচিল টপকে ঝাঁপ দিল অন্ধকারে । 
পায়ে দারুণ চোট লাগলেও সে মরল না, হ্যাঁচোর-প্যাঁচোর করে সরে গেল খানিকটা দূরে, কয়েকজন 
লোক এসে ধরাধরি করে তাকে নিয়ে গেল আরও নিরাপদ দূরত্বে । 

সেখানে বসে বসে সে দেখতে লাগল অগ্নির লীলা । তার স্কুলের সব আসবাব সমেত বাড়িটা 
জ্বলছে। ওখানে তো কোনও আগুন ছিল না, কেউ কোনও দাহ্য পদার্থ বা তেল ছড়িয়ে দিয়ে 
আগুন লাগিয়েছে ? এত তাড়াতাড়ি আগুনে সবটা গ্রাস করে নিল ! 

পায়ে অসহ্য যন্ত্রণা সত্বেও ভরত হাসল | ভগবানের পরীক্ষা? আবার তাকে একটা পরীক্ষায় 
ফেলা হল ? সারা জীবন যদি খুঁড়িয়ে খুঁড়িয়েও বাঁচতে হয়, তবু সে আর কোনও বিগ্রহের কাছে মাথা 
নোওয়াবে না। 


808 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১৭০৯৯ ৫৩ 

কবিকেও কখনও কখনও কনাদায়গ্রস্ত পিতার ভূমিকা নিতে হয় । একাকী লেখার টেবিলে তিনি 
মুক্ত বিহঙ্গ, সেই টেবিল ছেড়ে উঠে এলেই তিনি টের পান যে আসলে তিনি সংসারে আবদ্ধ জীব । 
অনেক সময সেই কল্সনাবিহারী মন বাস্তবের মাটিতে এসে আছড়ে পড়ে, ক্ষত-বিক্ষত হয় । কর্তব্য, 
দায়-দায়াত্বের বোঝা নিতে কবি পরাজ্ধুখ হন না, সবাইকে দেখিয়ে দিতে চান যে আমিও এসব পারি, 
তবু অকস্মাৎ কখনও কখনও সেই বোঝা কাধ থেকে পিছলে পড়ে যায়, কিংবা উত্তরে যাবার কথা, 
কবি চলে যান দক্ষিণে | 

মাধুবীলতা বেশ ডাগবটি হয়েছে । রূপে-গুণে এক অদ্ভিতীয়া কিশোরী । চোদ্দো বছর পার করে 
পনেবোয় পা দিয়েছে, এখনও তার বিয়ের ব্যাপারে পিতার হুঁশ নেই । এরপর যে সে অরক্ষণীয়া 
হয়ে যাবে! স্বামী কল্পনাবিলাসী বলে স্ত্রীকে বেশি বেশি বাস্তববাদী হতে হয়, স্ত্রীকেই ধরতে হয় 
সংসারের হাল । কবিপত্ী প্রায়ই কন্যাব পাত্র খোজার জন্য তাড়া দেন স্বামীকে | রবীন্দ্রনাথ বিশেষ 
গা করেন না। জোডাসাঁকোর বাড়িতে প্রতি বছরই দু'তিনটি বিয়ে হয়, ঘটক-ঘটকিরা নিয়মিত 
যাতায়াত করে, তারা নানা রকম সম্বন্ধ নিয়ে আসে । আর বেশি দেরি করলে মেয়ে অরক্ষণীয়া হয়ে 
যাবে বলে তাবা মৃণালিনীর কান ভারী কবে । মৃণালিনীও সরলা ও ইন্দিরার অবস্থা দেখেছেন, 
নিজের কন্যাকে সেই অবস্থায় নিয়ে যেতে চান না। মেয়ের বয়স বেশি হয়ে গেলে তার জন্য আর 
সুপাত্র পাওয়া যায না সহজে । ইন্দিরার বিয়ে হযেছে বটে শেষ পর্যন্ত, কিন্তু তা নিয়ে কম ঝামেলা 
হযনি। সবলার তো এখনও বিয়ের নামগন্ধ নেই, সে ধিঙ্গি হয়ে ঘুরে বেড়ায়, একাধিক পুরুষ তার 
কাছাকাছি ছুকছুক করে, ঠাকুরবাডির ধারা সে একেবারেই মানে না । 

কিন্তু ঘটকের মারফত পাত্র নির্বাচন রবীন্দ্রনাথের পছন্দ হয় না। দফায় দফায় বিভিন্ন পাত্র-পক্ষ 
এসে মেয়ে দেখে যাবে, তাদের খাতির যত্ন করতে হবে, তারা কোনও অসমীচীন প্রশ্ন করলেও মেনে 
নেওয়া ছাড়া উপায় নেই, এবং সহ্য করতে হবে প্রত্যাখ্যান । মাধুরীলতা তার বড় আদরের, কত যত্ব 
করে তাকে শিখিয়েছেন বাংলা, ইংরিজি, সংস্কৃত । অতি চমৎকার তার লেখার হাত । চর্চা করে 
গেলে সে কালে একজন বড লেখিকা হতে পারে । এমন কন্যারত্বুকে কি যার তার হাতে দেওয়া 
যায় ! 

নিজেই যে উদ্যোগী হয়ে পাত্র খুজবেন, সে সময়ও নেই রবীন্দ্রনাথের । এখন তীর খ্যাতি অনেক 
ছড়িয়েছে, বিভিন্ন সভা সমিতিতে প্রায়ই তান ডাক পড়ে, ভাষণ দিতে হয়, গানও গাইতে হয়, 
লেখালেখির চাপও বেড়ে গেছে, লিখতেও হচ্ছে প্রচুর । ভারতী পত্রিকার দাবি তো মেটাতে হচ্ছেই, 
এর ওপর আবার নব পর্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার দায়িত্ব প্রায় জোর করেই চাপিয়ে দেওয়া 
হয়েছে তাব ওপর । রবীন্দ্রনাথ এ দায়িত্ব নিতে চাননি, কেননা পাঠক ও সমালোচক পদে পদে তার 
সঙ্গে বঙ্কিমচন্দ্রের তুলনা করবে, সম্পাদক বন্কিমের কৃতিত্ব এখনও পর্যন্ত তুলনাহীন । দায়িত্ব যখন 
নিতেই হয়েছে, তখন পত্রিকার মান যাতে ক্ষুপ্ন না হয়, তাই রবীন্দ্রনাথ নিজের রচনা দিয়েই প্রায় 
ভরিয়ে দিচ্ছেন প্রতিটি সংখ্যা । প্রত্যেক সংখ্যায় থাকে তার রচিত গান ও কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক 
উপন্যাস, সমসাময়িক পর্যালোচনা । লিখতে তার ক্লান্তি নেই। “ভারতী” পত্রিকায় লিখছেন 
ধারাবাহিক “চিরকুমার সভা" ও “নষ্টনীড়', “বঙ্গদর্শন'-এ শুরু করলেন “চোখের বালি’ উপন্যাস। এক 
সঙ্গে তিনটি ধারাবাহিক লেখার কথা এর আগে কোনও বাঙালি লেখক কল্পনাও করেননি । 

এই সবের ওপর জমিদারির কাজ দেখাশুনোর দায়িত্ব তো আছেই । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪০৫ 


একদিন প্রিয়নাথ সেন কথায় কথায় বললেন, বন্ধু, তোমার বড় কন্যাটির বিবাহের কথা কিছু 
ভাবছ নাকি ? শুনলাম, বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরতের বিয়ের উদ্যোগ চলছে । ছেলেটি বেশ 
উপযুক্ত | ওরা আমার প্রতিবেশী তো, আমি অনেক দিন যাবৎ ওদের চিনি । 

রবীন্দ্রনাথ যেন আকাশের চাদ হাতে পেলেন । বিহারীলাল নতুন বউঠানের প্রিয় কবি ছিলেন, 
ববীন্দ্রনাথও এক সময় ওঁব লেখা পছন্দ করতেন । দুই কবির পরিবারের মধ্যে কুটুম্বিতার চেয়ে 
আদর্শ আব কী হতে পারে ! ছেলেটিও বেশ যোগ্য, উচ্চ শিক্ষিত, মুঙ্গের শহরে ওকালতি শুরু 
করেছে । কলকাতা ছেড়ে মুঙ্গেরের মতন দূর শহরে যাওয়ার যৌক্তিকতা আছে। বর্তমানে বাঙালির 
মধ্যে উকিল ব্যারিস্টারের সংখ্যা অনেক । কলকাতায় সবাই মিলে প্রতিযোগিতার মধ্যে না পড়ে 
খোঁজ খবর নেয় যে, ভারতের কোন কোন শহরে এখনও তেমন আইনজ্ঞ নেই। কলকাতার 
উকিলরা সেখানে গিয়ে বিনা প্রতিযোগিতায় জীকিয়ে বসে । এইভাবে ভারতের প্রায় সব শহরেই 
বাঙালি ছেলেরা ওকালতি-ডাক্তারি-শিক্ষকতার পদগুলিতে ছড়িয়ে পড়েছে । শরৎ যখন মুঙ্গেবে 
গেছে, তখন অবিলম্বেই পশার জমিয়ে ফেলবে নিঃসন্দেহে ! 

ছেলেটিকে দেখারও প্রয়োজন বোধ করলেন না রবীন্দ্রনাথ, তক্ষুনি সম্মতি জানিয়ে দিলেন । 
কিন্তু লাখ কথা না হলে বিয়ে হয় না। 

রবীন্দ্রনাথ অত্যুৎসাহে মৃণালিনীকে খবরটা জানাতেই তিনি কিছুক্ষণ ভু কুঞ্চিত করে রইলেন । 
তাবপর বললেন, তুমি দেখলে না শুনলে না, ছেলেটি কানা না খোঁড়া জানলে না, আগেই কথা দিয়ে 
এলে ! 

রবীন্দ্রনাথ বললেন, বিহারীলাল চক্রবর্তীর ছেলে । সে কখনও কানা খোঁড়া হতে পারে? 

সঙ্গে সঙ্গে নিজেই হেসে ফেলে আবার বললেন, না না, তা নয়। প্রিয়নাথ আমাদের বিশেষ 
শুভার্থী বন্ধু, সে কখনও জেনেশুনে বেলার সঙ্গে কানা খোঁড়া ছেলের সম্বন্ধ দিতে পারে ? তার ওপর 
আমি খুব ভরসা করি । জানো, বিহারীলাল খুব সরল, সাদাসিধে মানুষ ছিলেন, তাকে আমার খুব 
পছন্দ | 

মৃণালিনী বললেন, আমি কি শুধু শ্বশুরকে পছন্দ করে মেয়ের বিয়ে দেব নাকি ? তুমি আগে 
ছেলেকে একবার দেখার ব্যবস্থা করো । 

রবীন্দ্রনাথ বললেন, পাত্র-পক্ষের বাড়িতে গিয়ে তো দেখার রীতি নেই । তা ছাড়া শরৎ থাকে 
মুঙ্গেরে । ঠিক আছে, প্রিয়নাথকে বলে তার একখানা ফটোগ্রাফ জোগাড় করা যায় কি না দেখছি 
আমি । 

মৃণালিনী বললেন, তুমি কত জায়গায় যাও । একবার মুঙ্গেরে গিয়েও তো তাকে দেখে আসতে 
পারো । পাত্র-পক্ষের বাড়ির অবস্থা, অনেকগুলি অবিবাহিতা ননদ আর বিধবা জা আছে কিনা, 
এসবও খোঁজখবর নিতে হয় ! 

বিহারীলাল চক্রবর্তী বেশ কয়েক বছর আগে গত হয়েছেন । বাড়ির অবস্থা সাধারণ | কন্যার 
পিতা হয়েও রবীন্দ্রনাথ গলায় চাদর ঝুলিয়ে পাত্রপক্ষের দ্বারস্থ হতে দ্বিধান্বিত হলেন, প্রিয়নাথ সেনের 
বাড়িতে উভয়পক্ষের কথা শুরু হল । পাত্রের এক ভাই খষিবর অতি সুপুরুষ, একে দেখেই বোঝা 
যায়, শরংও মাধুরীলতার অনুপযুক্ত হবে না। 

প্রথমেই পাত্র-পক্ষ কুড়ি হাজার টাকা পণ চেয়ে বসল । রবীন্দ্রনাথ খুব দমে গেলেন ৷ অত টাকা 
তিনি পাবেন কোথায় ? ব্যবসা করতে গিয়ে অনেক টাকা খণ হয়ে গেছে, সদ্য নিজের জন্য একটা 
বাড়ি বানিয়েছেন, হাত একেবারে শূন্য । বিয়ের আনুষঙ্গিক খরচ নিয়ে চিন্তা নেই। পিতা 
দেবেন্দ্রনাথই এখনও সমস্ত নাতি-নাতনিদের বিবাহের ব্যয় বহন করেন, মৃণালিনীর গহনা থেকে 
যৌতুকও দেওয়া যাবে যথেষ্ট, কিন্তু পণের ক্যাশ টাকা জোগাড় করা যে অসম্ভব ! 

তবু, এমন সুপাত্রকে কিছুতেই হাতছাড়া করা চলে না। বিহারীলাল চক্রবর্তীর ছেলেকে নিজের 
জামাতা হিসেবে রবীন্দ্রনাথ ইতিমধ্যে ধরেই নিয়েছেন । নতুন বউঠান বেঁচে থাকলে, এই বিয়ের 
সন্বন্ধতে তিনি নিশ্চয়ই খুব উৎসাহিত হতেন ৷ মৃণালিনী বিহারীলালের নামের মর্ম কিছুই বোঝেন 


৪০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না, তিনি বুঝতেন | নষ্টনীড়' লিখতে লিখতে ইদানীং নতুন বউঠানের কথা আবার খুব মনে 
পড়ছে । এমনকী “চোখেব বালি' লেখার সময়েও । 

বিয়েতে পণ দেওয়া যে গরু-ছাগল কেনা বেচার সমান, এই কুপ্রথা সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় 
করবার কথা রবীন্দ্রনাথ নিজেও অনেকবার ভেবেছেন, দেবেন্দ্রনাথ এই প্রথার ঘোর বিরোধী, এসব 
ভুলে গেলেন ববীন্দ্রনাথ । তিনি বিহারীলালের ছেলেকে জামাতা হিসেবে পাওয়ার জন্য পণ দিতেও 
রাজি । শুরু হল গো-হাটার দরাদরি ৷ কুড়ি হাজার থেকে নামতে নামতে দশ হাজারে পৌঁছে 
পাত্রপক্ষ অনড় হযে বইল । শেষ পর্যস্ত রবীন্দ্রনাথ তাতেই সম্মতি জানালেন, তখন পাত্র-পক্ষ আবার 
কৌশলে মুঙ্গেব থেকে শবতেব যাওয়া-আসা ও বরযাত্রীদের রাহা খরচ বাবদ আরও দু'হাজার বাড়িয়ে 
নিল । মোট বারো হাজার ! 

ববীন্দ্রনাথ বললেন, বিয়েব তারিখ ঠিক করবার ভার আপনাদের ওপর । তবে আমাদের একটি 
পাবিবারিক প্রথা আছে । বিবাহের কয়েকদিন আগে পাত্রকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা নিতে হবে । 

প্রিয়নাথ বললেন, সে কথা আম ওঁদের আগেই জানিয়েছি । শরৎ ব্রাহ্ম হতে রাজি আছে । 

ঝষিবর বলল, ঠিক আছে, দাদাকে কয়েকদিন আগেই আসার জন্য তার করব । যেদিন দীক্ষা 
হবে, সেদিনই আপনারা পণের টাকাটা দিয়ে দেবেন । ওই টাকাটা আমাদের আগেই চাই । 

ববীন্দ্রনাথ আড়ষ্টভাবে বললেন, আগেই দিতে হবে? 

ঝষিবব বললেন, হ্যা । মা সেই কথাই বলে দিযেছেন । তিনদিন আগে বা পরে দেওয়া তো 
একই কথা । 

ববীন্দ্রনাথ বললেন, তা ঠিক । সেই ব্যবস্থাই হবে । 

পণেব ওই বাবো হাজাব টাকা দেবার সংস্থান রবীন্দ্রনাথের নেই । কিন্তু তিনি জানেন, প্রতিটি 
বিবাহেব পব কন্যা-জামাতা যখন দেবেন্দ্রনাথকে প্রণাম জানাতে যায়, তিনি তাদের বেশ কয়েকটি 
গিনি দিয়ে আশীর্বাদ কারন । সেই গিনিগুলির মূল্য বারো হাজারের কম হবে না । 

পিতাকে সব জানাবার জন্য ববীন্দ্রনাথ গেলেন ওপর মহলে ৷ ধ্যানভঙ্গ করে দেবেন্দ্রনাথ সব 
শুনলেন, পাত্রের পাবিবারিক অবস্থা, কটি ভাই বোন, কতদিন ধরে ওকালতি শুরু করেছে সব জেনে 
নিলেন খুঁটিনাটি প্রশ্ন“ করে, তারপর বললেন, বেশ তো, খাজাঞ্চিকে বলে দাও সব বন্দোবস্ত করতে, 
আতিথেয়তার যেন ক্রটি না থাকে । 

রবীন্দ্রনাথ বললেন, খাজাঞ্চিমশাইকে আশীর্বাদী গিনিগুলি সংগ্রহ করে দিতে বলব ? ওরা আগে 
চেয়েছেন । 

নিম্পলকভাবে কয়েক মুহুর্ত চেয়ে রইলেন দেবেন্দ্রনাথ । তারপর অতিশয় ধীরভাবে বললেন, ওই 
যৌতুক তো আমাব আশীর্বাদস্বরূপ । আগে দিতে হবে কেন ? ওঁরা কি আমায় বিশ্বাস করেন না? 
বিবাহের পূর্বেই যৌতুক চাইবার কী কারণ, তা তো বুঝতে পারলাম না । 

রবীন্দ্রনাথের মাথায যেন বজপাত হল | ছি ছি ছি, এ কী করেছেন তিনি ? এ যে তীর পিতার 
প্রতি চরম অপমান | দেবেন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষের বদান্যতায় অবিশ্বাস ! রবীন্দ্রনাথ কী করে 
এ প্রস্তাবে রাজি হয়েছিলেন, কোন মুঢ়তা তাকে পেয়ে বসেছিল ! 

নিঃশব্দে কিছুক্ষণ বসে থাকার পর তিনি বেরিয়ে গেলেন মুখ নিচু করে । 

পুরো একটা দিন তিনি বাড়িতে বসে রইলেন চুপচাপ । এই সঙ্কটের কথা তিনি স্ত্রীকেও বলতে 
পারেন না। এমন অসম্মানজনক শর্ত শুনে মৃণালিনীও দারুণ চটে উঠবেন নিশ্চিত । শর্ত বদলের 
কথাই বা তিনি এখন বলেন কোন মুখে, প্রিয়নাথকে সাক্ষী রেখে তিনি নিজেই যে রাজি হয়ে 
এসেছেন ! 

কাজের ছুতো দেখিয়ে রবীন্দ্রনাথ চলে গেলেন শিলাইদহে । যাবার আগে প্রিয়নাথকে ইঙ্গিত দিয়ে 
গেলেন, অন্য কোনওভাবে এই সঙ্কট নিরসন করা যায় কি না তার উপায় খুঁজতে । সে সম্ভাবনা 
খুবই কম । পা্রপক্ষেরও মানে লেগেছে । ভাবী শ্বশুর রবীন্দ্রনাথ নিজেই কথা দিয়ে কথার খেলাপ 
করছেন, এ কী রকম ব্যাপার ? ঠাকুর বাড়ির পারিবারিক প্রথা আছে, তাদেরও বুঝি কিছু প্রথা থাকতে 


৪০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পারে না, জোড়ার্সাকোর ঠাকুরবাড়ি ছাড়া আর কি কোথাও পাত্রী পাওয়া যাবে না ? শরতের মতন 
পাত্রের জন্য শত শত মেয়ের বাপ ছুটে আসবে ! 
শিলাইদহে রবীন্দ্রনাথ এবারে একা । মন ভাল নেই। কন্যার বিবাহের জন্য উতলা হয়ে 
টাকা-পয়সা নিয়ে দরাদরি । আগে দেওয়া, পরে দেওয়া এইসব চিন্তা করলেই মনে কেমন যেন 
প্লানির ভাব আসে । এই সব চিন্তা ঝেড়ে ফেলতে হবে, না হলে কিছু লেখা যাবে না। লেখাটাই 
তো তার আসল কাজ । 
জ্যোতম্নাময় রাত্রে বোটের ছাদে দাড়িয়ে চেয়ে থাকেন আকাশের দিকে | নদীর ছলোচ্ছল শব্দ 
বাজতে থাকে সঙ্গীতের মতন | রবীন্দ্রনাথের মনে হয়, কে আমি, কী আমার পরিচয় ? কারুর চোখে 
আমি ধনীর নন্দন, সংসারী, পীচটি পুত্রকন্যার জনক । কেউ ভাবে, আমি এক বিশিষ্ট জমিদার । 
কারুর কাছে আমি সম্পাদক, লেখক, গায়ক-কবি । একই মানুষের অনেক পরিচয় থাকতে পারে, 
কিন্ত যখন আমি সম্পূর্ণ একা, তখন আমি শুধুই কবি । একজন কবির প্রকৃত পরিচয় কি কোনও 
মানুষের পক্ষে জানা সম্ভব ? 
হঠাৎ বিদ্যুৎ চমকের মতন মনে এসে যায় কয়েকটা কবিতার লাইন : 
বাহির হইতে দেখো না এমন করে 
আমায় দেখো না বাহিরে । 
আমায় পাবে না আমার দুখে ও সুখে, 
আমার বেদনা খুঁজো না আমার বুকে, 
আমায় দেখিতে পাবে না আমার মুখে, 
কবিরে খুঁজিছ যেথায় সেথা সে নাহি রে... 
নীচে নেমে এসে লণ্ঠনের আলোয় ঝরঝর করে অনেকগুলি পঙ্ক্তি লিখে ফেলার পর একটু 
থামেন । কবিতা-পাঠককে ধাঁধার মধ্যে ফেলা রাখা কি ঠিক হবে ? কবির একটা নিভৃত পরিচয় 
আছে, সে কথা কিছুটা আভাসে বলে দেওয়াও যায় । 
যে আমি স্বপন-মুরতি গোপনচারী, 
যে আমি আমারে বুঝিতে বুঝাতে নারি, 
আপন গানের কাছেতে আপনি হারি, 
সেই আমি কবি, কে পারে আমারে ধরিতে... 
পরদিন সকালেই আবার চিন্তার ভার মাথায় চেপে বসে । কন্যার বিয়ের ব্যাপারটা উপেক্ষা করা 
যায় না। বিহারীলালের ছেলের সঙ্গে মাধুরীলতার সম্বন্ধের কথাটা অনেকটা জানাজানি হয়ে গেছে, 
এখন এটা কাচিয়ে গেলে লোকে হাসবে । 
অনেক ভেবেচিন্তে তিনি মুঙ্গেরে শরৎকুমারকেই একটা চিঠি পাঠালেন সব ব্যাপারটা খোলাখুলি 
লিখে । সে শিক্ষিত, আধুনিকমনস্ক যুবক, সে নিশ্চিত পণপ্রথা সমর্থন করবে না। 
কয়েকদিনের মধ্যেই শরতের কাছ থেকে ঝটিতি উত্তর এসে গেল । আগাগোড়া শ্রদ্ধা ও বিনয়পূর্ণ 
বচনে লেখা । সে জানিয়েছে যে, সে পণপ্রথা সমর্থন করে না, তার নিজের দিক থেকে টাকাপয়সার 
কোনও দাবি নেই । ঠাকুর পরিবারের কন্যাকে স্ত্রী রূপে পেলে সে গর্বিত বোধ করবে, রবীন্দ্রনাথ 
ঠাকুরের মতন একজন বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য পাবার জন্য সে আগ্রহী । কিন্তু সে তার জননী ও 
ভাইদের বিরুদ্ধ মতে গিয়ে কোনও কাজ করতে পারবে না। পরিবারের লোকদের মনঃক্ষুপ্ন করে 
বিবাহ করতে যাওয়া তার পক্ষে সম্ভব নয় । সুতরাং এ ব্যাপারে তার মা-ভাইদের সিদ্ধান্তই চূড়ান্ত । 
চিঠিখানি পড়ে রবীন্দ্রনাথ অখুশি হলেন না। তার নিজেরও পুত্রসন্তান আছে। তার পুত্র যদি 
বাবা-মায়ের মতামত অগ্রাহ্য করে বউয়ের পরিবারের সব কথা মেনে চলে, তাতে কি তিনি খুশি 
হবেন ? এ ছেলেটির নিজের গুরুজনের প্রতি শ্রদ্ধা আছে, এটাও তো একটা ভাল গুণ । 
তা হলে বুঝি এই সম্বন্ধ ভেঙে দেওয়া ছাড়া আর গতি নেই । ওরাও পণের টাকা আগে না পেলে 
ছাড়বে না, দেবেন্দ্রনাথও বিয়ের আগেই আশীর্বাদী যৌতুক দিতে কিছুতেই রাজি হবেন না । 


৪8০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হঠাৎ একটি সমাধানের সুত্র এল প্রিয়নাথ সেনের কাছ থেকে । রবীন্দ্রনাথের হাতে টাকা নেই । 
যদি কোনও বন্ধু দীক্ষার দিনে ওই টাকাটা দিয়ে দেয়, তা হলেই তো হল । পরে বিয়ে টিয়ে চুকে 
গেলে যৌতুকের টাকা থেকে সেই বন্ধুকে শোধ করে দেওয়া যেতে পারে । প্রিয়নাথ নিজেই সেই 
দশ-বারো হাজার টাকা জোগাড় করে ফেলতে রাজি আছেন । 

এ প্রস্তাবে খুবই উৎফুল্ল বোধ করলেন রবীন্দ্রনাথ । এই হল খাঁটি বন্ধুর মতন কাজ । প্রিয়নাথের 
প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে গেল । প্রিয়নাথের যেমন সাহিত্যবোধ আছে, সংসার সম্পর্কেও সেই 
রকম অভিজ্ঞ । প্রিয়নাথের অনেক কবিতার সমালোচনা যেমন রবীন্দ্রনাথ মেনে নেন, তেমনি 
মাধুরীলতার বিয়ের ব্যাপারটাতেও তার ওপরেই পুরোপুরি নির্ভর করতে হবে । নদীর বাঁধের ওপর 
দিয়ে হাটতে হাটতে রবীন্দ্রনাথ ভাবলেন, এক্ষুনি কলকাতায় ফেরা দরকার । 

কলকাতায় প্রিয়নাথ আরও ভাল খবর দিলেন । দীক্ষার দিনে নগদ টাকাটা হাতে হাতে তুলে না 
দিলেও চলবে । সব ব্যাপারটা তিনি কৃষ্ণকমল ভট্টাচার্যকে খুলে বলেছিলেন । কৃষ্ণকমল 
দেবেন্দ্রনাথের বিশেষ পরিচিত এবং বিহারীলালেরও বন্ধু ছিলেন, ও পরিবারের সবাই তাঁর কথা 
মানে । তিনি বলেছেন, দেবেন্দ্রনাথের বদলে অন্য কারুর টাকা দিয়ে দেওয়াটা ভাল দেখায় না। এ 
সংবাদ কোনওক্রমে দেবেন্দ্রনাথের কানে পৌঁছলে তিনি দুঃখ পাবেন । তাঁর মতন মানী লোকের 
নাতনিব বিয়ের টাকা দেবে অন্য লোক ! শরৎরা টাকা চেয়েছে, সেটা পেলেই তো হল ! কৃষ্তকমল 
নিজে এই টাকার জন্য জামিন থাকবেন | 

বাঃ, তা হলে তো সব সমস্যা মিটেই গেল । এবাব শুভকাজের দিন ঠিক করে ফেললেই হয় । 
প্রিয়নাথ বললেন, মাঝখানে অবশ্য একটা অনুষ্ঠান বাকি আছে । পাত্রপক্ষের তরফ থেকে তো 
মেয়েকে এখনও দেখাই হল না। ছেলেব মা-মাসিরা একবার পাত্রীকে দেখতে চান । পাকা-দেখা 
নামে একটা ব্যাপার থাকে । হিন্দু বাড়ির শাশুডিরা কখনও জামাই বাড়ি যান না। মেয়েকে একবার 
নিয়ে আসতে হবে শরৎদেব বাডিতে | প্রিয়নাথ বললেন, বন্ধু, তুমি তোমার গাড়িতে করে 
মাধুরীলতাকে নিয়ে আসবে, বেশিক্ষণের ব্যাপার নয়, ঘণ্টা খানেক লাগবে, মেয়েকে তো পছন্দ হবেই 
জানা কথা, ওঁরা ধান-দুর্বো দিয়ে মেয়েকে আশীর্বাদ করবেন । 

কন্যাদায়গ্রস্ত পিতার ভূমিকায় আর একবার প্রচণ্ড ভুল করলেন কবি | অগ্র পশ্চাৎ বিবেচনা না 
করে তিনি এই প্রস্তাবেও বাজি হয়ে গেলেন । 

কবিপত্বী এই কথা শোনা মাত্র যেন খগুপ্রলয় শুরু হযে গেল ! ঠাকুরবাড়ির মেয়েকে নিয়ে যাওয়া 
হবে পাত্রেব বাড়িতে । মেয়ে কি জলে পড়ে গেছে নাকি যে রাজি হতে হবে এমন অপমানজনক 
শর্তে! এই পরিবারের অনেক মেয়েকে নিয়ের পরেও শ্বশুরবাড়িতে পাঠানো হত না, আর 
মাধুরীলতাকে পাঠাতে হবে বিয়ের আগে ? 

মৃণালিনী দুঃখ-বেদনা ক্রেধে অধীর হয়ে স্বামীর কাছে এসে আঙুল নেড়ে নেড়ে বলতে লাগলেন, 
কেন তুমি ওদের এমন প্রস্তাবে রাজি হলে ? কেন, কেন ? এতে তোমাদেরই বংশের যে কত 
অসম্মান, তা তুমি ভেবে দেখলে না? চিরটাকাল বরপক্ষের লোক আসে কন্যাপক্ষের বাড়িতে । 
মেয়েকে আগ বাড়িয়ে পাঠাতে হবে, এমন কথা তুমি জগতে শুনেছ ? অতি গরিব ঘরের মেয়ের 
বাপও নিজের বাড়িতেই যথাসাধ্য ব্যবস্থা করে, আর তুমি নির্লজ্জের মতন মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং 
করে ও বাড়ি যাবে ? এতে তোমার নিজের সম্মান, তোমাদের বংশের সম্মান যে ধুলোয় লুটোবে, তা 
একবারও ভেবে দেখলে না ? ওই পাত্র ছাড়া কি আমাদের মেয়ের আর বিয়ে হবে না ! ওদের সব 
উদভুট্টি আবদার আমাদের মেনে নিতে হবে? 

রবীন্দ্রনাথ লজ্জায়, আত্মগ্লানিতে, অপরাধবোধে যেন দারুভূত হয়ে গেলেন । সত্যিই তো, বাঙালি 
সমাজে অনুঢ়া কন্যাকে ভাবী স্বামীর গৃহে কখনও নিয়ে যাওয়া হয় না। বাবামশাই শুনতে পেলে 
আবার অপমান বোধ করবেন । এটাও তার মনে পড়েনি ! পাত্রপক্ষের কাছে বারবার নত হতে গিয়ে 
তিনিই সব গোলমাল পাকিয়ে ফেললেন । তাঁর স্ত্রী বিরূপ, মাধুরীলতাও সব জানতে পারলে মনে 


আঘাত পাবে । 
৪০৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মৃণালিনী ভেঙে পড়া গলায় আবার জিজ্ঞেস করলেন, তুমি কেন মেনে নিলে ? কেন রাজি 
হলে? 

রবীন্দ্রনাথ অস্ফুট গলায় বললেন, তার কারণ আমি একটা নিতান্ত গর্ধভ ! তুমি আমাকে যা খুশি 
গঞ্জনা দিতে পারো । তোমার কথাই ঠিক, আমি নিবোধের মতন কাজ করেছি । 

কিন্তু পাত্রপক্ষের সামনে রবীন্দ্রনাথ নিজে কথা দিয়ে এসেছেন, এখন প্রত্যাহার করবেন কী 
করে ? সেও তো আর এক অপমানজনক ব্যাপার । 

একটু পরে সব রাগ গিয়ে পড়ল প্রিয়নাথ সেনের ওপর | সে-ই তো ভুল পরামর্শ দিয়েছে, এই 
কি বন্ধুর কাজ ? রবীন্দ্রনাথ না হয় সংসার সম্পর্কে অনভিজ্ঞ, সব দিক বিবেচনা করে দেখতে পারেন 
না, এই প্রথম মেয়ের বিয়ে দিচ্ছেন, কিন্তু প্রিয়নাথ সেন তো যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, এর আগে নিজের 
দুটি মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর হয়েছেন, তিনি কী করে এরকম আচার গহিত প্রস্তাব মেনে নিতে 
বললেন পাত্রপক্ষের সামনে ? রবীন্দ্রনাথ ভুল করলেও তার কি সেই ভুল ধরিয়ে দেওয়া উচিত ছিল 
না ? বিয়ের আগেই দু'পক্ষের মধ্যে একটা তিক্ততার সৃষ্টি হতে চলেছে । 

প্রিয়নাথকে একখানা কড়া চিঠি লিখলেন, রবীন্দ্রনাথ, তারপর সব কিছু অসমাপ্ত রেখে চলে 
গেলেন দার্জিলিং । 

ত্রিপুরার রাজা রাধাকিশোর মাণিক্য এখন দার্জিলিং-এ অবস্থান করছেন । তিনি রবীন্দ্রনাথকে 
আগেই আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন, তবু রবীন্দ্রনাথের পক্ষে এ যেন কলকাতা ছেড়ে পলায়ন । 

বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে রাধাকিশোরের উৎসাহ যেন তার পিতার চেয়েও বেশি । তার 
পিতা অবশ্য নিজে গান ও কবিতা রচনা করতে পারতেন, রাধাকিশোরের সে ক্ষমতা নেই, তবু কাব্য 
উপভোগ করার সময় তিনি বিভোর হয়ে যান । 

রাধাকিশোর দার্জিলিং-এর মোলায়েম ঠাণ্ডায় বিশ্রাম নিতে এসেছেন, রবীন্দ্রনাথের সঙ্গও তার 
বিশেষ কাম্য | কিন্ত এবাবে যেন কবিতা পাঠ ও গানের সময় বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন কবি । 
যত আদরেরই হোক, মেয়েকে চিরকাল নিজের কাছে রাখা যায় না, আবার মেয়ের বিয়ে যদি উপযুক্ত 
পরিবারে না দেওয়া যায়, তা হলে সারাজীবন অশাস্তিতে দগ্ধ হতে হবে । শরৎ পাত্র হিসেবে অবশ্যই 
সুযোগ্য, কিন্তু সে তার মা-ভাইদের মতের বিরুদ্ধে কোনও কিছুই করবে না । সুতরাং ওই পরিবারের 
সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক ঘুলিয়ে তোলা একেবারেই অনুচিত । এতদূর এগিয়ে আবার অন্য পাত্র 
খোঁজার চেষ্টাও যুক্তিযুক্ত নয় । 

মহারাজকে ঘুণাক্ষরেও এই সংকটের কথা জানাতে চান না রবীন্দ্রনাথ । টাকা পয়সার ব্যাপারে 
মহারাজ অতি উদার, দানে তিনি মুক্তহস্ত । রবীন্দ্রনাথের কন্যার বিয়েতে পণের টাকা নিয়ে কিছু 
অসুবিধের সৃষ্টি হয়েছে শুনতে পেলেই তিনি সব টাকা দিয়ে দেবেন, আরও অতিরিক্ত কিছু দিয়ে তিনি 
পাত্রপক্ষকে অভিভূত করে ফেলবেন । দ্বারকানাথ ঠাকুরের বংশের এক কন্যার বিয়ে হবে অন্যের 
টাকায় £ এ যেন কিছুতেই না হয় । চামড়ার ব্যবসা করতে গিয়ে চল্লিশ হাজার টাকা ধার না হয়ে 
গেলে কবিকে এত ভাবনাচিস্তা করতেই হত না । 

কাব্য বা সঙ্গীত নয়, অন্য একটি ব্যাপারে রবীন্দ্রনাথ জড়তা ভেঙে অতি উৎসাহী হয়ে উঠলেন । 

রাধাকিশোর তার পিতার মতন কাজ চালানো গোছের ইংরিজিও জানেন না। শশিভূষণ মাস্টার 
বিদায় নেবার পর রাজ পরিবারে ইংরিজি শিক্ষার চল প্রায় উঠেই গেছে । শুধু ত্রিপুরায় কেন, অন্যান্য 
অনেক দেশীয় রাজ পরিবারের ছেলেরা লেখাপড়া না শিখে ভোগবিলাসে মেতে থাকে অল্প বয়েস 
থেকেই । ইংরেজ পলিটিক্যাল এজেন্টদের এতে খুব অসুবিধে হয়, রাজা বা রাজপুত্রদের সঙ্গে 
সরাসরি কোনও কথাই বলা যায় না। সেইজন্যই ইংরেজ সরকার আজমিরে লর্ড মেয়ো'র নামে 
একটি কলেজ স্থাপন করেছে, এবং সমস্ত রাজকুমারদের সেখানে ইংরিজি শিক্ষা গ্রহণে বাধ্য করা 
হচ্ছে। 

রাধাকিশোর তার পুত্রকে অত দূরে পাঠাতে চান না। এই ব্যাপারে রবীন্দ্রনাথের পরামর্শ চাওয়া 
হতেই তিনি বললেন, কক্ষনও পাঠাবেন না ! 


৪১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মেয়ো কলেজ শুধু দূর বলেই না, সেখানে ইংরিজি শিক্ষার নামে বিলিতি আদবকায়দা শিখিয়ে 
রাজকুমারদের নিজস্ব দেশীয় সংস্কৃতি থেকে বিচ্যুত করা হবে । তারা হবে ইংরেজের ধামাধরা এক 
ধরনের ট্যাস ফিরিঙ্গি, এটাই সরকারের মতলব । ভারতীয় রাজকুমারদের কাছে ভারতীয় এতিহ্যই 
সবচেয়ে বড় হওয়া উচিত, তাদের জানা উচিত প্রাচীন রাজধর্ম । 

কিছুদিন ধরেই রবীন্দ্রনাথের মন বিলিতি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বীতশ্রদ্ধ হতে হতে ক্রমশ 
পিছোচ্ছে, পিছোতে পিছোতে প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার দিকে ঝুঁকেছে, এমনকী বর্ণাশ্রম এবং 
ব্রাহ্মণের শ্রেষ্ঠত্রেও বিশ্বাসী হয়েছেন । বলেন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় খোলার 
পরিকল্পনা করেছিল, তার অকালমৃত্যুতে সেটা চাপা পড়ে যায়, রবীন্দ্রনাথ আবার সেই পরিকল্পনাটি 
লালন করছেন মনে মনে । 

ববীন্দ্রনাথ রাজাকে বললেন, ইংরিজি শেখাতে হবে তা ঠিক কথা । ইংরেজদের সঙ্গে 
প্রতিযোগিতায় জয়ী হতে গেলেও ওই ভাবা শিক্ষা অনিবার্য । তার জন্য মেয়ো কলেজে যেতে হবে 
কেন ? ওরা যে চরিত্রটাই বদলে দেবে । বিলিতি হাব-ভাব শিখিয়ে মর্কট বানাবে । নিজের রাজ্যেই 
সাহেব মাস্টার নিযুক্ত কবে রাজকুমারদের ইংরিজি শেখানো যায়, সেই সঙ্গে স্বদেশের আদর্শও তাদের 
শিক্ষা দিতে হবে । 

কিন্তু সেরকম সাহেব মাস্টার পাওয়া যাবে কোথায় ? 

রবীন্দ্রনাথের লরেন্সেব কথা মনে পড়ল । এই ভবঘুরে ইংবেজটিকে তিনি নিজের পুত্রকন্যার 
অনেক কিছু জানে, বহু ব্যাপাবে উৎসাহী ও গুণী । কিন্ত একাকী চাঁদ যেমন সমস্ত অন্ধকারকে হত্যা 
করে, সেইরকমই লবেন্সের একটি দোষ তার সব গুণরাশি ঢেকে দিয়েছে । সে মদ্যপায়ী এবং তার 
মদেব নেশা দিনদিনই বাডছে। নিজের কাছে না থাকলে সে রবীন্দ্রনাথের কাছে এসে মদের 
বোতলের জন্য জ্বালাতন কবে । মানুষটির ওপর রাগও হয়, আবার ভাল না বেসেও পারা যায় না। 

মাধুরীলতার বিয়েব কথাবাতাঁ চলছে জেনে লরেন্স খুব ক্ষুবূ। এত অল্পবয়েসী মেয়েকে বিয়ে 
দেবার প্রস্তাব সে মেনে নিতে পারছে না । মাধুরীলতা মেধাবিনী, সে তো আরও লেখাপড়া শিখতে 
পারত | মাধুরীলতার প্রতি লরেন্সেব খুব টান । ওদের দু'জনের মধ্যে যে সম্পর্ক, রবীন্দ্রনাথ জানেন, 
তা নির্মল ও নিদেষি, কিন্তু অন্য লোকে অন্যরকম ধারণাও কবতে পারে । এ দেশের অধিকাংশ 
মানুষই তো নারী-পুরুষের মধ্যে শুধু খাদ্য-খাদকের সম্পর্ক ছাড়া আর কিছু ভাবতে পারে না। 
মাধুরীলতা একটু বড় হবার পর তার সঙ্গে লরেন্সের ঘনিষ্ঠতা ভাল চোখে দেখেন না মৃণালিনী । 
তিনি মেয়েকে দূরে সরিয়ে দিতে চান । মাধুরীলতার বিয়ের প্রস্তাব শুনে লরেন্স বারবার এসে 
রবীন্দ্রনাথের কাছে প্রতিবাদ জানায়, মৃণালিনী তাতেও বিরক্ত । মুঙ্গেরে গিয়ে স্বামীর ঘর করা মেয়ের 
পক্ষে সেই হিসেবে ভালই । 

মুশকিল হচ্ছে এই, লরেন্গকে বিতাড়িত করার কোনও উপায় নেই । তাকে বকুনি দিলেও সে 
হাসে । কখনও দু'চারদিনের জন্য অন্য কোথাও চলে যায়, আবার ফিরে আসে | মদ ছাড়া তার আর 
পারলে ভালই হত, কিন্ত জেনেশুনে কোনও শুভার্থীকে কি একটি মাতাল গছিয়ে দেওয়া যায় ? 

রবীন্দ্রনাথ বললেন, আমার বন্ধু জগদীশ বসু বিলেতে আছেন | তাঁকে লিখতে পারি, যাতে তিনি 
দেখেশুনে একজন নিরপেক্ষ, প্রকৃত বিদ্বান ইংরেজকে এদেশে পাঠাতে পারেন | কিংবা কুচবিহারের 
রাজা... হ্যাঁ, তিনিও তাঁর সন্তানদের জন্য ইংরেজ শিক্ষক রেখেছেন, তিনি সন্ধান দিতে পারবেন । 

কুচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ এখন দার্জিলিং-এ আছেন । রবীন্দ্রনাথের সঙ্গে একদিন 
পথে দেখাও হয়েছে । নৃপেন্দ্রনারায়ণের সঙ্গে রাধাকিশোরের পরিচয় নেই, যদিও তাঁরা দুই প্রতিবেশী 
রাজ্যের রাজা ৷ যুদ্ধের সময় ছাড়া রাজায় রাজায় কদাচিৎ মোলাকাত হয় । রাজা-রাজড়ারা সাধারণ 
মানুষের মতন হুট করে একে অন্যের কাছে যেতে পারেন না, অনেক রকম বাহ্যিক আচার-অনুষ্ঠানের 
ভড়ং ছাড়া তাঁদের চলে না । এই দু'জনের সাক্ষাৎকারের জন্য কারুর মধ্যস্থৃতার প্রয়োজন । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪১৯ 


তাতে কোনও অসুবিধা নেই। কুচবিহারের রাজপরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের এখন কুটুম্বিতার 
সম্পর্ক । ন্বর্ণকুমারী দেবীর পুত্র জ্যোৎস্নানাথ বিয়ে করেছে এই রাজ পরিবারের এক কন্যাকে । 
নববিধান ও আদি ব্রাহ্ম সমাজ, এই দুই সম্প্রদায়ের সঙ্গেই কুচবিহার রাজবাড়ির সম্পর্ক স্থাপিত 
হয়েছে। 

কুচবিহারের রাজা ও রাজপুত্ররা শিক্ষিত তো বটেই, জীবনযাত্রায় অনেকটা পাশ্চাত্য ভাবাপন্ন । 
তবে কলকাতা, দার্জিলিং বা লন্ডনে তাঁদের মহিলারা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও, কুচবিহার রাজ্যে 
তাঁরা পদনিশীন, সেখানে বংশানুক্রমিক রীতিনীতি মেনে চলেন । রাধাকিশোর ত্রিপুরা ও বাংলার 
বাইরে কোথাও যাননি, নৃপেন্দ্রনারায়ণের কাছে ইওরোপ পর্যন্ত জলভাত । রাধাকিশোর অস্তর্মুখী, 
মৃদুভাষী এবং কিছুটা ঘরকুনো, নৃপেন্দ্রনারায়ণ বহিমুখী, খেলাধুলো ও শিকারে দক্ষ । কেশব সেনের 
কন্যা, মহারানি সুনীতি দেবীর অনুরোধে রবীন্দ্রনাথ একাধিক গল্প বানিয়ে শুনিয়েছেন। এখনও দেখা 
হলেই তিনি রবীন্দ্রনাথের কাছে ভূতের গল্প শোনবার বায়না করেন । 

নৃপেন্দ্রনারায়ণের সঙ্গে দেখা করতে এসে রবীন্দ্রনাথ কথায় কথায় দেশীয় রাজাদের মধ্যে 
একতাবন্ধনের বিষয়টি তুললেন । এখন তো আর প্রতিবেশী রাজ্যগুলির পরস্পরের মধ্যে 
যুদ্ধ-বিগ্রহের প্রশ্ন নেই, মাঝখানে ইংরেজ চোখ রাঙিয়ে আছে, এখন বরং দেশীয় রাজারা যদি 
পরস্পরকে সাহায্য করেন, তা হলে তাঁদেরই শক্তি বৃদ্ধি পাবে । 

নৃপেন্দ্রনারায়ণ এসব ব্যাপার নিয়ে কখনও মাথা ঘামাননি, সুনীতি দেবী রবীন্দ্রনাথের প্রস্তাব শুনে 
বললেন, ঠিকই তো । ত্রিপুরা রাজ্যটি এত কাছে, অথচ ওদের সম্পর্কে আমরা কত কম জানি । 
রবিবাবু, শুনি তো ওখানকার রাজার সঙ্গে আপনার খুব সৌহার্দ্য, আপনি ত্রিপুরায় গেছেন? 

রবীন্দ্রনাথ বললেন, শীঘ্রই যাবার ইচ্ছে আছে । 

সুনীতি দেবী জিজ্ঞেস করলেন, আপনি কুচবিহারে আসবেন না ? 

রবীন্দ্রনাথ হেসে বললেন, ডাকলেই ছুটে যাব । রাজসভার আহ্বান পেলে কোন কবি উপেক্ষা 
করতে পারে? 

একটু পরে তিনি আবার বললেন, বেয়ান, আপনার স্বামী ব্যস্ত মানুষ, সাহেব-সুবোদের সঙ্গে 
সবসময় ঘোরা ফেরা করতে হয়। দুই রাজার সম্মিলন হওয়া বিশেষ দরকার | আপনিই তার 
উদ্যোগ নিন না। 

সুনীতি দেবী বললেন, অবশ্যই । তা হলে একটা শুভদিন ঠিক করা যাক । 

সেই শুভদিন পর্যন্ত অবশ্য রবীন্দ্রনাথ অপেক্ষা করতে পারলেন না। দার্জিলিং থেকেই প্রিয়নাথ 
সেনের সঙ্গে চিঠি চালাচালি চলছিল, প্রিয়নাথ এক চিঠিতে জানালেন যে, মেয়ে দেখার ব্যাপারে যে 
জটিলতার সৃষ্টি হয়েছিল, তা কেটে গেছে । এবার পাত্র স্বয়ং হস্তক্ষেপ করেছে, প্রিয়নাথের অনুরোধে 
সে জানিয়েছে যে পাত্র-পক্ষই ঠাকুরবাড়িতে যাবে, সেখানে পাকাদেখার অনুষ্ঠান হবে । এবার 
রবীন্দ্রনাথের দ্রুত ফেরা দরকার । 

বিবাহ-বাসর হল বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে । ইংরেজি শতাব্দী শেষ হতেই সারা পৃথিবীতে ছড়িয়ে 
পড়েছে এই এক নতুন আলো, বিদ্যুৎ । শুধু আলো নয়, এই বিদ্যুৎকে কাজে লাগাবার অসীম 
সম্ভাবনা । অনেকে বিস্ময়ে বলাবলি করছে, এই নতুন শতাব্দী হবে বিদ্যুতের যুগ । 

ঠাকুর বাড়িতে আর কোনও উৎসবে এমন আলোর ঝলমলানি দেখা যায়নি । এই উৎসবের রাতে 
কন্যার পিতাই যেন সবচেয়ে তৃপ্ত মানুষ । শেষ পর্যন্ত শেষরক্ষা হয়েছে, সব কিছুই সম্পন্ন হল সুষ্ঠু 
ভাবে । খু স্বভাব, বিনয়ী অথচ দৃঢ়চরিত্র জামাইটিকেও তাঁর খুব পছন্দ হল । 

এরপর মাস দেড়েক যেতে না যেতেই রবীন্দ্রনাথ তাঁর দ্বিতীয়া কন্যা রেণুকার বিয়ে দেবার জন্য 
উঠেপড়ে লাগলেন । ঠাকুরবাড়িতে ছেলেমেয়ের সংখ্যা কম নয়, হঠাৎ যেন তাদের বিয়ের একটা ধুম 
পড়ে গেছে । এই বছরেই হুড়োহুড়ি করে এত বিবাহের কারণ কী ? 

প্রকৃত কারণটি স্বার্থগত, তা অবশ্য কেউই স্বীকার করবে না প্রকাশ্যে । কিংবা চিন্তাটি হয়তো 
অনেকেরই অবচেতনে সুপ্ত । এখন পর্যন্ত এ পরিবারের সকলেরই বিবাহের খরচ দেন দেবেন্দ্রনাথ 


৪১২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাঁর নিজস্ব তহবিল থেকে । অশীতিপর দেবেন্দ্রনাথ মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন, তিনি হঠাৎ 
কবে চলে যাবেন তাব ঠিক নেই । তিনি চক্ষু বুজলেই ভাইদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হয়ে যাবে, 
তখন সব খরচই প্রত্যেকের নিজস্ব । দেবেন্দ্রনাথ বেঁচে থাকতে থাকতে ছেলেমেয়েদের বিয়ে দিতে 
পারলে বেশ কয়েক হাজার টাকা বাঁচানো যায় । 

প্রেমতোষ বসু এক প্রেসের মালিক, রবীন্দ্রনাথের বই যত্ন করে ছাপেন । তিনি একদিন বললেন, 
তাঁর এক বন্ধুর ভাইপো ডাক্তার, সে আবার হোমিওপ্যাথি পড়বার জন্য বিলাত যেতে চায় । সেখানে 
যাবার সঙ্গতি নেই, তাই কোনও উচ্চ পরিবারে বিয়ে করার জন্য উৎসুক । রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ 
সত্যেন্দ্ৰ ভট্টাচার্য নামে সেই ছেলেটিকে দেখতে চাইলেন, কথাবার্তা শুনে পছন্দ হয়ে গেল, 
ছেলেটিকে বিলেত পাঠাবার ও সেখানে পড়াশুনো চালাবার খরচ জোগানোর শর্তে রাজি হয়ে সম্বন্ধ 
স্থিব করে ফেললেন । টাকা তো যাবে পিতার তহবিল থেকে । মাত্র তিন দিন পরেই তারিখ । 

মাধুরীলতার বিবাহ হয়েছিল ১লা আষাঢ়, রেণুকার বিবাহ হল ২১ শে শ্রাবণ | রেণুকার বয়েস 
মাত্র সাড়ে দশ | যে-কবি এক সময় বালাবিবাহের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন, এখন প্রয়োজনের 
তাগিদে তা বিস্মৃত হলেন । কবি নয়, কন্যার পিতা হিসেবে তাঁর এবারের ব্যবস্থা নিখুত ও সার্থক । 

কবিকে তাব মৃল্যও দিতে হল | পরের দু'তিন মাস তাঁর মাথায় একটাও কবিতা এল না, কণ্ঠে এল 
না নতুন গান ৷ শুধু গদ্য । 


সি ৭, ও ৫৪ 


লম্বা রেল গাড়িব বাম্পীয় ইঞ্জিন দৈতোব মতন ফোঁস ফোঁস করে নিশ্বাস ছাড়তে ছাড়তে এসে 
থামল হাওডা স্টেশনে '। থামার পরেও সে ধোঁয়া উদ্গিরণ কবতে লাগল । থামার সঙ্গে সঙ্গে কামরা 
থেকে সাধারণ যাত্রীদের নামার নিয়ম নেই, দবজা খোলা হয় না। আগে ফাস্ট ক্লাশ থেকে 
সাহেবলোকরা অবতরণ কববে, তাদের মালপত্র কুলিরা নিয়ে যাবে, তারপর সাধারণ যাত্রীদের 
পালা । তৎক্ষণাৎ হুড়োহুড়ি, শোরগোল শুরু হয়ে গেল | যারা পৌঁছাল এবং যারা এই ট্রেনে যাবে, 
সেই দুই দলের চলতে থাকে ধাক্কাধাক্কি, একদল কামরা থেকে নামবার আগেই অন্য দল ওঠার চেষ্টা 
কবে । একটু দূরে দাঁড়িয়ে একজন আযংলো ইন্ডিয়ান টিকিট পরীক্ষক এই ঠেলাঠেলি দেখে বক্রভাবে 
হাসছেন । এই নেটিভদের মধ্যে কিছুতেই শৃঙ্খলা আনা যাবে না। শৃঙ্থলাবোধ জিনিসটাই 
ভারতীয়দের জাতিগত চরিত্রে নেই। সেই জন্যই তো বারবার এরা সংখ্যালঘু বিদেশি 
আক্রমণকারীদের কাছে মস্তক বিক্রয় করে । 

ভরতের বুকের মধ্যে যেন ধক ধক শব্দ হচ্ছে । বর্ধমান ছাড়াবার পর থেকেই চাপা উত্তেজনা 
বোধ করছে সে। অনেকদিন পর তার কলকাতায় ফেরা । তাও সে স্বেচ্ছায় আসতে চায়নি, 
শিউপুজনের পীড়াগীড়িতে শেষ পর্যন্ত তার সঙ্গী হতেই হল। ভরত অনেকবার অনিচ্ছা প্রকাশ 
করলেও কলকাতা না আসার কোনও যুক্তিসঙ্গত কারণ সে দেখাতে পারেনি । সে রকম কোনও 
কারণও তো নেই, সে এই শহর থেকে বিতাডিতও হয়নি, কোনও রকম অপরাধ করেও পালায়নি । 
শিউপৃজনের আন্তরিক অনুরোধ উপেক্ষা করাও তার পক্ষে সম্ভব হয়নি । শিউপূজন অনেক 
সাহায্য করেছে তাকে, আগুনে সব পুড়ে যাবার পর ভরতকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে । 
একটা পায়ের গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল, প্রায় দু'মাস শুয়ে থাকতে বাধ্য হয়েছিল ভরত, তখন 
শিউপৃজনের বাড়ির লোকজনই তো সেবা করেছে তার । এখন সুস্থ হলেও মাঝে মাঝে বাঁ হাঁটুর 
মালাইচাকি টনটন করে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪১৩ 


প্ল্যাটফর্মে টেবিল পেতে বসে আছে কংগ্রেসের স্বেচ্ছাসেবকরা । এই ট্রেনে উত্তর ভারতের নানা 
রাজ্য থেকে বহু প্রতিনিধি এসেছে, তারা লাইন দিচ্ছে এক একটা টেবিলের সামনে । শিউপুজন 
ভরতকে নিয়ে এক জায়গায় যেতেই একজন স্বেচ্ছাসেবক বলল, কোন স্টেট থেকে এসেছেন ? 
বিহার £ বিহারেব ডেলিগেটদের থাকার জায়গা হয়েছে রিপন কলেজে | সুরেন বাড়জ্যের রিপন 
কলেজ কোথায় চেনেন তো ? না চিনলে শেয়ালদা স্টেশনের কাছে চলে যান । ওখানে যে-কোনও 
লোককে জিজ্ঞেস করলে বলে দেবে । 

জাহাজ চলাচলের জন্য হাওড়ার সেতু এখন খুলে রাখা হয়েছে, তাই গঙ্গা পেরুতে হল নৌকায় । 
গলুইয়ের কাছে দাঁড়িয়ে বুক ভরে জোরে জোরে নিশ্বাস নিতে লাগল ভরত । অনেক দিন পর তার 
বুকে এল বাংলার বাতাস । তার নিয়তি তাকে এখানে টেনে এনেছে । আবার কী ঘটবে কে জানে ! 

এপারে এসে ওরা একটা ফিটন গাড়ি ভাড়া করল । শিউপৃজন ধনী ব্যবসায়ী, সে ইচ্ছে করলেই 
হোটেলে উঠতে পারে । কিন্তু সে কংগ্রেসের প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট স্থানেই থাকবে ঠিক 
করেছে । অনেক বড় বড় উকিল-ব্যারিস্টারও সাধারণ প্রতিনিধিদের সঙ্গে থাকা-খাওয়া করছেন । 
নেতা হতে গেলে প্রথম প্রথম এই সব প্রতিনিধিদের সম পায়ে নেমে এসে তাদের মন জয় করতে 
হয় । 

ফিটনের জানলা দিয়ে ভরত উৎসুকভাবে দেখছে দু'পাশের দৃশ্য । এই কবছরে কলকাতা শহরের 
বহিরঙ্গেব বিশেষ কিছু পরিবর্তন ঘটেনি, বাড়িঘরগুলি একই আছে । প্রায় দশ বছর পর । ছাত্র 
বযেসে এই সব বাস্তা দিযে কতবার পাযে হেঁটে ঘুরেছে ভরত । 

হঠাৎ পাশ দিযে পঁক পঁক শব্দ করে কী একটা গাড়ি যেতেই ওরা চমকে উঠল । শিউপুজন 
জিজ্ঞেস কবল, ওটাকী ? 

ভরত একটু সামলে নিয়ে ভাল করে দেখে বলল, এটাই মনে হচ্ছে মটোরকার, অথাঁৎ অটো বা 
অটোমোবিল । ইদানীং এই গাডির কথা খুব শোনা যাচ্ছে। 

শিউপৃজন বলল, এই সেই গাড়ি ? এঃ কী বিচ্ছিরি ! 

গাড়িটার ওপর ও চারদিক খোলা । একটি গোল স্টিয়ারিং ধরে টুলের ওপর বসে আছে চালক । 
গাড়ি চালাবার জন্য তার কোনও পরিশ্রম নেই, সে এক হাতে একটি রবারের বলের মতন বস্তু টিপে 
পঁক পঁক শব্দ করছে অনবরত | গাড়িটা চলছে ধক ধক করে কেঁপে কেঁপে । অবশ্য গতি আছে 
বেশ। 

শিউপুজন জিজ্ঞেস করল, কেউ ঠেলছে না, কিংবা কিছুতে টানছে না, তা হলে এ গাড়ি চলছে কী 
করে? 

ভরত বলল, আমরা যে রেলগাড়িতে এলাম, তা কি কেউ ঠেলেছে বা টেনেছে, বাম্প-যন্ত্র টেনে 
নিয়ে এল । এ গাড়িও টানছে সে রকম কোনও যন্ত্র । 

শিউপূজন নাসিকা কুঞ্চিত করে বলল, কিন্তু ভরতভাইয়া, আমাদের দু'ঘোড়ার জুড়িগাড়ি কত 
সুন্দর । কিংবা চার ঘোডার গাড়ি যখন ঝমঝমিয়ে চলে, তখন মনে হয় না যে রাজা-মহারাজদের এই 
রকম গাড়িই মানায় ! তার সঙ্গে এই ন্যাড়া গাড়িগুলোর কোনও তুলনা চলে ? আমি বলে রাখলাম 
দেখো, এ গাড়ি চলবে না ! কেউ নেবে না । 

ঘোড়ার গাড়ির ঘোড়াগুলোও এই অদ্ভুত দর্শন মটোর গাড়ির দিকে অবজ্তার চক্ষে তাকাচ্ছে । 

রিপন কলেজ ছুটি দিয়ে কলেজের ঘরগুলিতে বেশ কিছু প্রতিনিধিদের রাখার ব্যবস্থা হয়েছে, 
সেখানে অব্যবস্থার চূড়ান্ত । যত লোক এসেছে, সেই তুলনায় ঘরের সংখ্যা কম । চেয়ার-বেঞ্গুলি 
বারান্দায় জড়ো করা ছিল, অনেকে সেইগুলিও সাজিয়ে বারান্দায় খানিকটা অংশ দখল করে প্রায় 
সংসার সাজিয়ে ফেলেছে । তার ফলে পদে পদে বাধা পড়ছে যাতায়াতের পথে । কিছু আগে জল 
ঢেলে ঘরগুলি ধোওয়া হয়েছিল, এখনও জল থিকথিক করছে চারদিকে । এরই মধ্যে আবার কেউ 
কেউ স্বপাকে খাবার জন্য ছোট ছোট উনুন ধরিয়ে ফেলেছে, ধোঁয়ায় চোখ জ্বালা করে । 

শিউপৃজন ও ভরত হাওড়া স্টেশনের ব্বেচ্ছাসেবকদের কাছ থেকে একটি কুপন এনেছিল, সেটির 


৪১৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জোরে একটি ঘরের দখল পেল । তখন তাদের মনে পড়ল, তারা তো বিছানা আনেনি । গরমকাল 
হলে তবু কথা ছিল, এখন বেশ শীত, বিছানা-কম্বল ছাড়া তো রাত কাটানো যাবে না ! অন্য ঘরে 
অনেকেই বিছানা পাততে শুরু করেছে, তারা সবাই কি বিছানা এনেছে ? পাশের ঘরটিতে উকি মেরে 
সে কথা জিজ্ঞেস করতেই জানল যে, দু'চারজন বুদ্ধি করে বেডিং সঙ্গে এনেছে বটে, তবে অনেকেই 
আনেনি । তা হলে কি নতুন বিছানা কিনতে হল ? না, তারও দরকার নেই, এখানে বিছানা ভাড়া 
পাওয়া যায়, মশারি সমেত, মোড়ের মাথায় হোটেলের উস্টো দিকে ডেকরেটার্সের দোকান । 

শিউপূজন বলল, আজব শহর, এখানে বিছানাও ভাড়া পাওয়া যায় ! 

একজন কেউ টিপ্লনি কাটল, শুধু বিছানা কেন, চাইলে সারা রাতের জন্য শয্যাসঙ্গিনীও ভাড়া 
পাওয়া যেতে পারে এই শহরে | 

কংগ্রেসের আঁধবেশনে যোগ দিতে এসেছে বলে যে রঙ্গ-রসিকতা করতে পারবে না, এমন কোনও 
কথা নেই । কেউ কেউ এর চেয়ে অনেক গাঢ় রসের কথা বলতেও দ্বিধা করে না। 

কোনওভাবে রাত্রি কেটে গেল, সকালবেলা আর এক বিপর্যয় । এত মানুষ প্রাতঃকৃত্য সারবে 
কোথায় ? স্কুল-কলেজের শৌচালয় এমনিতেই অপরিচ্ছন্ন থাকে, এখন এত মানুষের ব্যবহারে তা 
নরককুণ্ডেব রূপ ধারণ করেছে । দুর্গন্ধে কাছেই যাওয়া যায় না । কোনও ধাঙড়ের টিকিরও দেখা 
নেই। শিউপূজন কানে পেতে লাগিয়ে, হাতে গাড় নিয়ে নীচে নেমে এসে এই অবস্থা দেখে 
আমসিপানা মুখ করে ভরতকে বলল, কী সর্বনাশ, এখানে থাকা যাবে কী করে ! 

নানা প্রদেশের, নানা ভাষার মানুষ সেখানে জড়ো হয়েছে । প্রত্যেকেই নিজের নিজের ভাষায় 
অভিযোগ শুরু করেছে, কিছুই বোঝা যাচ্ছে না, দূর থেকে শোনা যায় শুধু একটা কলরোল । 
অভ্যর্থনা সমিতির একজন সদস্য সকালের চা-জলপানের ব্যবস্থা করতে যেই এলেন, অমনই সকলে 
হই হই করে ঘিরে ধরল তাঁকে । তিনি আসলে যাচ্ছিলেন বাল গঙ্গাধর তিলকের সেবাযত্ব করতে, 
তিলক আছেন এই বাড়ির অন্য অংশে, প্রিন্সিপালের কোয়াটারে, সেখানে ব্যবস্থার কোনও ক্রি 
নেই । বিব্রতভাবে তিনি বলে উঠলেন, তাই তো, কেউ সাফাইয়ের ব্যবস্থা করেনি, সে কী কথা! 
ভলান্টিয়াররা কোথায় ? ভলান্টিয়ার, ভলান্টিয়ার__ 

হাঁকডাক করে একজন স্বেচ্ছাসেবককে আনা হল । অভ্যর্থনা সমিতির সদস্য তাকে বললেন, 
ওহে হরদুলাল, শিগগির ধাঙডের ব্যবস্থা করো । এই সব ভদ্রলোকদের কত কষ্ট হচ্ছে, এঁরা বাইরে 
থেকে এসেছেন 

তিনি হস্তদস্ত হয়ে চলে গেলেন তিলকের কাছে । হরদুলাল চেঁচিয়ে বামাচরণ, বামাচরণ বলে 
একজনকে ডাকল | বামাচরণ এলে হরদুলাল বলল, ওহে বামাচরণ, শিগগির দু'চারটি মেথর ডেকে 
আনো, প্রতিনিধিরা পাইখানায় যেতে পারছেন না। আমার অন্য কাজ আছে। হরদুলাল সরে 
পড়তেই বামাচরণ আবার হাঁক দিল, ওহে ভক্তিভূষণ, একবার এদিকে এসো তো, এই 
পাইখানা-পেচ্ছাবখানাগুলো কী করে সাফ করা যায় একটু দেখো তো, ধাঙরপট্রি থেকে কয়েকজনকে 
ধবে নিয়ে এসো, এনাদের খুব অসুবিধে হচ্ছে, আমাকে আবার ফুল জোগাড় করতে হবে, অনেক ফুল 

এই অবস্থার মধ্যেও ভরত হাসি দমন করতে পারছে না। বাঙালিদের সে ভাল করেই চেনে, 
নিজেরা কোনও কাজে হাত লাগাবে না, দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে তারা খুব পটু । স্বেচ্ছাসেবকরা 
একজন আর একজনের নাম হাঁকাহাঁকি করছে, সারা দিনেও কোনও ব্যবস্থা হবে কিনা সন্দেহ ! 

বেগ সামলাতে না পেরে শিউপূজন বসে পড়েছে উঠোনের এক কোণে । লজ্জার মাথা খেয়ে 
এরকম আরও কয়েকজন এখানে সেখানে বসে পড়ে । ভরত কোন দিক থেকে যে চোখ ফেরাবে তা 
বুঝে পায় না। শুধু যে অস্বস্তি লাগে, তাই না, হঠাৎ ঝাঁকুনি লাগার মতন গা ঘিনঘিন করে ওঠে । 
ভরত তখনই ঠিক করে নিল, এখানে আর থাকা চলবে না । 

এই সময় একটি অত্যাশ্চর্য কাণ্ড ঘটল । একজন লোক হাতে একটি নতুন ঝাঁটার বান্ডিল ঝুলিয়ে 
নিয়ে এসে জটলার মাঝখানে দাঁড়াল । তারপর শান্ত কিন্ত দৃঢ় কণ্ঠে, প্রথমে হিন্দিতে, তারপর 
ইংরেজিতে বলল, ভাই ও বন্ধুরা, আমার একটি নিবেদন অনুগ্রহ করে শুনুন । দেখাই যাচ্ছে, 


8১৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অভ্যর্থনা কমিটি মেথর-মুদ্দোফরাস নিযুক্ত করার ব্যবস্থা ঠিক মতন করেননি বা করতে পারেননি । 
আগামীকাল নিশ্চয়ই কববেন । শৌচালয়গুলি অত্যন্ত নোংরা, দুষিত ও অস্বাস্থ্যকর অবস্থায় 
রয়েছে । শৌচালয় ব্যবহাব না করে শহরের সভ্য সমাজে জীবনধারণ করা যায় না, দেশোদ্ধারও করা 
যায় না। সুতরাং এগুলি আমাদেরই পরিষ্কার করে নিতে হবে । আমি বৈঠকখানা বাজার থেকে 
চারটি নতুন ঝাঁটা কিনে এনেছি । আমাব সঙ্গে হাত লাগাবার জন্য আরও তিনজন অন্তত এগিয়ে 

সবাই স্তম্ভিত ৷ এই লোকটা বলে কী ! ভদ্রঘরের ছেলেরা নিজেরা ঝাঁটা হাতে নিয়ে পায়খানা 
পরিষ্কার কববে ৷ তাতে জাত যাবে না ! কলিকাল বলে কি বামুন-কায়েত আর মেথর এক হয়ে 
যাবে ? 

সেই লোকটি ধুতি ও ফতুয়া পরা, চেহারায় তেমন কিছু বৈশিষ্ট্য নেই, শ্যামবর্ণ, মধ্যম আকৃতি, 
নাকটা একটু লম্বা, বয়স হবে ত্রিশ-বত্রিশ । তার দাঁড়াবার ভঙ্গির মধ্যে রয়েছে আত্মবিশ্বাস । ঠোঁটে 
মৃদু হাসি । তাব ইংরেজি উচ্চারণ খুব পাক্কা । তবে তাকে এখানে অন্য আর কেউ চেনে না। 

সে আবার বলল, আপনারা কি এ কাজটা ঘৃণ্য মনে করছেন ? আমাদের প্রত্যেকের শরীরের 
মধ্যেই তো খানিকটা করে পূরীষ ও প্রস্রাব জমে থাকে । তা হলে তো নিজের শরীরটাকেই ঘৃণা 
করতে হয় ! উচ্চ-নীচ, ধনী-দবিদ্র, রাজা-প্রজা কারুর শরীরই প্রীষ-প্রস্ত্রাব মুক্ত নয়। তাহলে? 
আসুন, হাত মেলান, দেখবেন নিজের কাজ নিজে করার মধ্যে বিশেষ আনন্দ আছে । 

তবু কেউ এগিয়ে গেল না। 

লোকটি তাতেও রাগ করল না বা আর কথা বাড়াল না। হাত জোড় করে নমস্কার জানাল 
সবাইকে | তারপর একটি ঝাঁটা নিয়ে সে মল-মুত্র ঝাঁট দিতে শুরু করে দিল । 

ভরত আস্তে আস্তে সরে যাবার উপক্রম করছিল, হঠাৎ তার খুব বিবেক-দংশন হল । এতগুলি 
মানুষের মধ্যে ওই একজন শুধু একদিকে, বাকি সকলে অন্য দিকে | ওই লোকটি যেন এক অসম 
সাহসী যোদ্ধার মতন, আর অন্যরা সবাই কাপুরুষ ! 

সে ছুটে গিয়ে একটা ঝাঁটা তুলে নিল । লোকটি সম্মিতভাবে বলল, এসো বন্ধু । আমি গুজরাত 
থেকে আসছি । এই প্রথম কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে এলাম । আমার নাম এম কে গান্ধী । 
আর তুমি ? 

ভরত বলল, আমার নাম ভরতকুমার সিংহ, আমি .... আমি এসেছি পাটনা থেকে । 

গান্ধী বলল, আমরা কিন্তু সব কটা শৌচালয় পরিষ্কার করবো না । কেউ যেন মনে না করে, 
আমরা বিনা খরচের মেথর । সবাইকে বোঝাতে হবে, এটা তাদেরই কাজ । আমি ঠিক মতন উদ্বুদ্ধ 
করতে পারিনি বলে অন্য আর কেউ হাত লাগাতে আসেনি । 

গান্ধী ও ভরত যে দু'টি শৌচালয় পরিষ্কার করে দিল তা ব্যবহার করবার জন্য অন্যদের মধ্যে 
আবার ঠেলাঠেলি শুরু হয়ে গেল । এবং এই ব্যবহারকারীরাই পরে নির্লজ্জের মতন ঘৃণার চোখে 
তাকাতে লাগল ওই দু'জনের দিকে । যদিও ওরা দু'জন স্নান করে শুদ্ধ বস্ত্র পরেছে, তবু যেন ওরা 
অস্পৃশ্য । কেউ চিড়ে মুড়ি খেতে বসে হঠাৎ গান্ধী বা ভরতকে দেখতে পেলে মুখ ফিরিয়ে বসে । 
এমনিতেই এখানে বারো জাতের তেরো হাঁড়ি। এক প্রদেশের প্রতিনিধিরা অন্য প্রদেশের 
প্রতিনিধিদের হাতের ছোঁওয়াও খাবে না। এর পরেও আছে একই প্রদেশের মানুষের মধ্যে জাতের 
ভাগাভাগি । তামিলদের ছুঁতমার্গ সবচেয়ে বেশি । খাদ্য গ্রহণের সময় অন্য কোনও জাতের মানুষকে 
দেখলেই তাদের সব কিছু দুষিত হয়ে যায় । তাই উঠোনের মাঝখানে খানিকটা জায়গা চ্যাঁচার বেড়া 
দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তামিল গোষ্ঠীর জন্য, সেখানেই তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, হাত 
ধোওয়া, সব কিছু চলে । ভেতরটা অত্যন্ত নোংরা ও রাশি রাশি মাছি ভন্ভন্‌ করে । তবু অন্য 
মানুষের দৃষ্টি বাঁচিয়ে তাদের পবিত্রতা রক্ষা হয় । 

গান্ধী নামে যুবকটির সঙ্গে ভরতের বেশ ভাব হয়ে গেল ! সে অতি ব্বল্পাহারী ও নিরামিষাশী, 
কিন্তু শরীরে আলস্য বলে কোনও বস্তু নেই । অতি ভোরে উঠে প্রাতর্রমণ করে আসে কয়েক মাইল, 


৪১৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ফিরে এসে প্রতিদিনই শৌচালয় ঘটিত সমস্যা এবং প্রাথমিক স্বাস্থ্যরক্ষা বিষয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে 
আলোচনায বসে । সাবাদিন ধবে সে ঘুবে ঘুরে কলকাতার দ্রষ্টব্য স্থানগুলি দেখে, বিশিষ্ট ব্যক্তিদের 
সঙ্গে সাক্ষাৎ করতে যায, লোকমান্য তিলক কিংবা গোখলের মতন প্রখ্যাত নেতাদের কাছে 
রাজনৈতিক ব্যাখ্যা শোনে । এতেও তার কর্মতৃষ্ণা মেটে না। কংগ্রেস অধিবেশনের আরও কয়েক 
দিন বাকি । সারা ভাবত থেকে যত প্রতিনিধি এসেছে, তারা এই ক'দিন শুধু খাবেদাবে আর 
গল্পগুজব করে সময় কাটাবে কেন, তাদের প্রত্যেককেই কোনও না কোনও কাজের সঙ্গে যুক্ত করা 
উচিত । 

গান্ধী এব আগেও একবার কলকাতায এসেছিল বছর চাবেক আগে । সেবাব এসেছিল সম্পূর্ণ 
নিজের উদ্যোগে, এখানে পরিচিত কেউ ছিল না । উঠেছিল গ্রেট ইস্টার্ন হোটেলে, অঙ্গে ছিল সাহেবি 
পোশাক, মাথায শোলাব টুপি পর্যন্ত । এবার সে এসেছে কংগ্রেসেব একজন সাধারণ প্রতিনিধি 
হিসেবে । সে যে একজন বিলেত ফেবত ব্যাবিস্টাব সে পবিচয়টাও কাউকে জানাতে চায় না। এখন 
সে রাস্তায় বেরুবার সময় প্যান্টালুনের ওপর পার্শিদের মতন গলাবন্ধ কোট পরে, মাথায় পাগড়ি । 
লোকটিকে খানিকটা মজারও মনে হয় ভরতের । এমন জোর দিযে এক একটা বিষয়ে কথা বলে 
যেন বিশ সংসাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপাব | দক্ষিণ আফ্রিকায় ভাবতীয়দের ওপর কী সব 
অবিচাবের কথা সে বাববাব উত্থাপন কবে । এদেশে ইংরেজেব অত্যাচার-অবিচারের শেষ নেই, 
দক্ষিণ আফ্রিকাব কলোনিতে তার ব্যতিক্রম আব কী হবে । 

গান্ধী কলকাতা শহব ঘুবে ঘুবে দেখতে চায়, ভবত তাকে রাস্তা চিনিয়ে সঙ্গে যাবার প্রস্তাব 
দিষেছিল | গান্ধী ধন্যবাদেব সঙ্গে প্রত্যাখ্যান করেছে । সে একা পায়ে হেটে হেঁটে ঘুবে দেখবে, 
মাঝে মাঝে পথ ভুল করলেও ক্ষতি নেই, পায়ে হেঁটে না ঘুরলে শহব চেনা যায না। 

একদিন ঘুবতে ঘুবতে কালীঘাটেব মন্দিরে পৌছে যাবার পব গান্ধীর এই শহর দেখার শখ 
অনেকটাই ঘুচে গেল ৷ এই বিখ্যাত মন্দিবেব কথা গান্ধী আগেই শুনেছিল। কাছাকাছি যেতে 
যেতেই দেখল পাল পাল পাঁঠা-ছাগল তাডিযে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে । রাস্তার দুধারে 
সাবিবদ্ধ হযে বসে আছে ভিখিবিবা, কতরকম তাদেব কৃত্রিম আর্তরব । কিছু কিছু সাধুসন্যাসীও ঘুরে 
বেডাচ্ছে । মন্দিব প্রাঙ্গণে গডাচ্ছে বক্তস্রোত, কোথাও জমে থাকা রক্ত চাটছে কুকুব, হাঁডিকাঠে আর 
একটি ছাগবলিব উদ্যোগ চলছে, ঢাক-ঢোল কাঁশিব শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে সেই অসহায় পশুটির 
মৃত্যুচিংকাব । কোথাও একটুও আধ্যাত্মিক পরিবেশ নেই, স্নিগ্ধ সৌন্দর্য নেই। এই দেবস্থানে শুধু 
বীভৎসতা আব হিংশ্রতার প্রকাশ । গান্ধীব মাথা ঘুরতে লাগল, সারি হি 
এক সাধু হাতছানি দিযে ডেকে বলল, এই বেটা, কোথা যাচ্ছিস, বোস এখানে ! 

গান্ধী এক বাড়ির বকে বসে ঘন ঘন নিশ্বাস নিযে খানিকটা সুস্থ হল । বাপরে বাপ, এরকম 
বক্তাবক্তিব দৃশ্য সে জীবনে কখনও দেখেনি, বাকি জীবনে ভুলতে পাববে না বোধহয় । মুখ ফিরিয়ে 
সে জিজ্ঞেস করল, সাধু মহাবাজ, এই পশুবলিব সঙ্গে ধর্মের কী সম্পর্ক ! আমায় একটু বুঝিয়ে 
দেবেন ? 

সাধুটি তাচ্ছিলোব সঙ্গে বলল, এর আবার বোঝাবার কী আছে? কোনও সম্পর্কই নেই ! 
পশুবলি-টলির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷ যে সব হিন্দুরা নিজেরা মাছ মাংস খায়, তারাই 
দেবতার নামে পশুবলি দেয় । আর যে সব হিন্দু নিরামিষাশী, তাদের কখনও পশুবলি দিতে 
দেখেছ ? 

গান্ধী বলল, তা হলে আপনাবা এই পশুবলির বিরুদ্ধে প্রচার করেন না কেন ? 

সাধুটি বলল, কিছু প্রচার-ট্রচার করা আমাদের কাজ নয় । আমরা ঈশ্বরের আরাধনা করার জন্য 
সংসার ছেড়েছি । 

গান্ধী বলল, তা হলে এই রক্ত-ক্লেদ মাখা পরিবেশ ছেড়ে আপনারা পবিত্র কোনও স্থানে ঈশ্বরের 
আরাধনা করতে যেতে পাবেন না । 

সাধুটি দু'হাত উল্টে বলল, আমাদের কাছে সব জায়গাই সমান । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪১৭ 


পাশে দাঁড়িয়ে একটি কলেজে-পড়া ছেলে এই কথাবাতা শুনছিল । সে এবার টিপ্লনি কাটল, 
হ্যাঁ । সাধুদের কাছে সব জায়গাই সমান । তবে, যে-সব সাধুরা মদ-মাংস-মাগি নিয়ে সাধনা করে 
তারাই এই রকম মন্দিরের আশেপাশে ঘুরঘুর করে । আজকাল আর হিমালয়ে সাধুদের মন টেকে 
না। 

সাধুটি চিমটে তুলে ছোকরাটিকে মারতে তাড়া করল । 

সারাদিন মন ভার হয়ে রইল গান্ধীর । বারবার চোখে ভেসে ওঠে সেই বীভৎস রক্তের দৃশ্য । 
পশুবলির কথা সে আগে শুনেছে বটে, কিন্তু তার এই রূপ, তা সে জান্ত না। সদ্য কাটা পশুর 
ধড় তখনও ছটফট করছে, তার পাশেই দাঁড়িয়ে নির্বিকার মুখে হাসি-গল্প করছে অন্য লোকেরা । এই 
বলির ব্যাপারটা বাংলা দেশেই বেশি হয় । 

সন্ধেবেলা এক বাঙালিবাবুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হল গোখলের সঙ্গে । রুচিশীল 
পোশাক পরিচ্ছদ পরা সব ব্যক্তি, দু' একজন মহিলাও সকলের সামনে বসে গান গাইলেন । অনেকেই 
বেশ শিক্ষিত, বাঙালিদের সঙ্গে কথাবাতাঁ বলে আরাম পাওয়া যায় । তারা অনেক কিছু জানে, 
এমনকী দক্ষিণ আফ্রিকার বুয়র যুদ্ধ সম্পর্কেও খোঁজখবর রাখে । 

গান্ধী ভাবল, এই সব ভদ্র, সুসভ্য মানুষেরা কি জানে না যে ধর্মের নামে তাদের মন্দিরগুলিতে 
অসহায় পশুদের কী নৃশংশভাবে বলি দেওয়া হচ্ছে ! 

ভদ্রলোকের সঙ্গে কথায় কথায় প্রসঙ্গটা উত্থাপন করতেই তিনি অবহেলার সঙ্গে বললেন, ওতে 
কী হয়, পাঁঠা-ছাগলদের তো ব্যথার বোধই নেই । বলি দেবার সময় এত জোরে জোরে ঢাক-ঢোল 
বাজানো হয় যে, পাঁঠারা মৃত্যু-যন্ত্রণাও টের পায় না। 

এমন অদ্ভুত যুক্তি ও সিদ্ধান্ত গান্ধী কখনও শোনেনি । পাঁঠারা কি মানুষদের জানিয়ে দিয়েছে যে 
তাদের ব্যথা-ট্যাথা লাগে না, মৃত্যুর কষ্টও তারা বুঝতে পারে না ! তারা শুধু শুধু আর্ত চিৎকার করে ! 

গান্ধী বলল, তা হলেও... দেবস্থান পবিত্র স্থান, সেখানে জীবহত্যা, অত রক্তের ছড়াছড়ি, 
দেখতেও তো খারাপ লাগে ! 

ভদ্রলোক অধর উন্টে বললেন, কে ওসব বলি-টলি দেখতে যায় ! আমি যাই না । হ্যাঁ, মাংস 
খেতে ভাল লাগে তা ঠিকই, তা কোথায় সে পাঁঠা কাটা হল, দোকানে না ঠাকুরের সামনে, তা নিয়ে 
কে মাথা ঘামায় ! * 

গান্ধী বুঝতে পারে না, এটা নির্লিপ্তি না উদাসীনতা, না সুশ্ম্মবোধের অভাব ? 

রাত্রে রিপন কলেজে ফিরে এসে সে অনেকক্ষণ ভরতের সঙ্গে গল্প করে। শীত পড়েছে 
জাঁকিয়ে। অধিকাংশ প্রতিনিধিই তাড়াতাড়ি শয্যায় আশ্রয় নেয় । গান্ধীর ঘুম কম । সে ঘুমোতে 
যায় সকলের শেষে, জেগে ওঠে সকলের আগে । ভরত আর সে অন্য কোথাও স্থান না পেয়ে 
সিঁড়িতে বসে সারাদিনের অভিজ্ঞতার কথা বলে । 

কালীঘাট মন্দিরের দৃশ্যের বর্ণনা দিতে দিতে বারবার শিহরিত হচ্ছে গান্ধী । ভরত অবশ্য বলিদান 
অনেক দেখেছে । ব্রিপূরাতেও অনেক মন্দিরেই নিয়মিত বলি হয়। ওড়িশায় কিন্তু তেমন চল 
নেই। বিহার, যুক্তপ্রদেশ ও মহারাষ্ট্রেও বিশেষ চোখে পড়ে না। কালীঘাট মন্দিরে অনেকেই 
মানতের বলি দিতে আসে, এক একদিন দুশো-আড়াইশো ছাগবলিও হয় । 

গান্ধী জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, একটা বিষয়ে একটু বুঝিয়ে দাও তো । এই বাঙালি জাতি এত 
বিদ্যোৎসাহী, এমন তীশ্ম্মববুদ্ধি, আবার আবেগপ্রবণও বটে, সমাজ ও ধর্মসংস্কারের জন্য তারা কত কী 
করেছে, তাদের গান-বাজনা কত সুন্দর, তবু এই বাঙালিরাই ধর্মের নামে পশুবলির মতন এমন বর্বর 
প্রথা মেনে নিতে পারে ? কেউ প্রতিবাদ করে না ! 

ভরত বলল, বাঙালিরা কী রকম জাত তুমি শোনো তা হলে । বাঙালিরা ধর্ম নিয়ে মাতামাতি 
করে, ধর্মসংস্কারের ব্যাপারে কেউ কিছু বললেই গেল গেল রব তোলে, কিন্তু এই বাঙালিরাই ব্যক্তি 
জীবনে ধর্মের প্রায় কোনও নির্দেশই মানে না । সততা, পবিত্রতা, সেবা, এই সব ব্যাপারে তারা প্রায় 
অধার্মিক । বাঙালিরা খুব পরের সমালোচনা করে, পরনিন্দা করে কিন্তু আত্মসমালোচনা করে না । 


৪১৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বাইরে খুব উদার মত প্রচার করে, নিজের পরিবারের মধ্যে অতি রক্ষণশীল । খবরের কাগজে তর্জন 
গর্জন দেখলে মনে হবে খুব সাহসী, আসলে অত্যন্ত ভীরু । নিজের মা-বোন-স্ত্রীকে যদি কোনও দস্যু 
চোখের সামনে ধর্ষণ করে যায়, তা হলেও বাধা দিতে সাহস করবে না। বাঙালিদের কিছু কিছু 
গান-বাজনা সত্যি ভাল বটে, কিন্তু কত রকম বিকট শব্দকে যে এই সমাজ প্রশ্রয় দেয়, তার ঠিক 
নেই । তুমি তো এখনও মাঝরাতে “বল হরি হরি বোল রব শোনোনি । হরির নাম শুনলে ভয়ে 
পিলে চমকে ওঠে । মোট কথা হল, বাঙালিরা বাইরে যতই উদার, শিক্ষাভিমানী, রুচিশীল ভাব 
দেখাক, আসলে তারা ভেতরে ভেতরে ভণ্ড ! মুখে যা বলে, নিজে তা বিশ্বাস করে না। এমন ভণ্ড 
তুমি আর কোথায় পাবে ! 

গান্ধী বিশ্মিতভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ভরতের দিকে ৷ তারপর বলল, বাঙালিদের ওপর 
তোমার খুব রাগ দেখছি । তুমি বুঝি বাঙালি নও ? 

ভরত ইদানীং সর্বত্র বলে, আমি বাঙালি নই, আমি আসামের মানুষ । এখন অবশ্য তা বলল না। 
সে হঠাৎ খুব উত্তেজিত হয়ে উঠেছিল, শরীরে খুব রাগ এসে গিয়েছিল, রাগের কারণ সে নিজেই 
বুঝতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নাঃ, আমিও ওদেরই একজন, আমারও এই সব 
দোষ আছে । 

গান্ধী বলল, কিন্তু তুমি তো বেশ আত্মসমালোচনা করলে । বাংলায় এত বড় বড় মানুষ আছেন, 
কেউ কি এই বলিদান বন্ধ করার কথা বলেননি ? এতে যে মহান হিন্দু ধর্ম সম্পর্কেই অন্যদের ভুল 
ধারণা হবে । 

ভরত বলল, বড় বড় লোকদের কথা জানি না। তবে আমাদের একজন কবি বারবার প্রতিবাদ 
করেছেন, একটা উপন্যাসে, তারপর নাটকে, “বিসর্জন” নাটকটির অভিনয়ও হয়েছে, তা দেখার 
সৌভাগ্য আমার হয়নি । কিন্তু আমি পড়েছি, বড় অপূর্ব । ত্রিপুরা রাজ্য নিয়েও বাংলার কেউ আগে 
এমন কিছু লেখেননি । কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি নাম শুনেছ ? 

গান্ধী বলল, না শুনিনি । উনি কি শুধু বাংলায় লেখেন ? ইংরিজিতে কিছু অনুবাদ হয়েছে ? 

ভরত বলল, তা আমি জানি না। ইংরিজিতে কিছু বেরিয়েছে বলে তো মনে হয় না। 

গান্ধী বলল, আমি তো বাংলা জানি না, অনেকদিন ভারতেই ছিলাম না । বাঙালি কবির লেখা 
পড়ব কী করে, বলো । এই কবি প্রতিবাদ করেছেন? 

ভরত বলল, এই কবির বাবা আরও বিখ্যাত । দেবেন্দ্রনাথ ঠাকুর, অনেকে তাঁকে এখন মহর্ষি 
বলে। 

গান্ধী এবার উৎসাহিত হয়ে বলল, অবশ্যই তাঁর নাম জানি । বিলেতে থাকার সময় ... ওখানে 
অনেক ব্রাহ্মদের কথা শুনেছি । আমি ব্রাহ্মদের সম্পর্কে ভাল করে জানতে আগ্রহী । প্রতাপ 
মজুমদারের বক্তৃতা শুনেছি একবার । 

ভরত বলল, উনি তো কেশব সেনের দলের । ব্রাহ্মদের এখন অনেকগুলি ভাগ, দেবেন্দ্রনাথ 
ঠাকুর হলেন আদি ব্রাহ্ম সমাজের গুরু 

গান্ধী বলল, আমি ওঁর সঙ্গে দেখা করতে যাব নিশ্চিত । কংগ্রেসের অধিবেশন হয়ে গেলে আরও 
কয়েকদিন থেকে যাব ভাবছি । কলকাতা শহরটা ভাল করে দেখব, বাঙালিদের ভাল করে চিনব। 

পরদিন গান্ধী আর নগর পরিক্রমায় না বেরিয়ে সোজা চলে এল কংগ্রেস অফিসে । অভ্যর্থনা 
সমিতি দু' বেলা খাওয়াচ্ছে, তার বদলে সে কিছু শ্রমদান করতে চায় । কিন্তু কার কাছে সে প্রস্তাব 
দেবে ? 

অনেক বড় বড় নেতা এসেছেন এবারের সমাবেশে যোগ দিতে । সভাপতি হয়েছেন দিনশা 
ওয়াচা, তা ছাড়া এসেছেন ফিরোজ শা মেটা, চিমনলাল শেতলবাদ । গোখলে ও তিলককে নিয়ে 
মহারাষ্ট্রের দলটি বেশ প্রবল । সভাপতিকে হাওড়া স্টেশন থেকেই বিরাট শোভাযাত্রা করে নিয়ে 
যাওয়া হয়েছে তাঁর জন্য নির্দিষ্ট একটি বাড়িতে । স্বেচ্ছাসেবকদের দৌরাত্ম্যে তাঁর কাছে এখন আর 
পৌঁছনোই যাবে না । ফিরোজ শা মেটা প্রায় রাজকীয় বিলাসী জীবনে অভ্যস্ত, তিনি বন্ধে থেকে 


৪১৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এসেছেন নিজেব খবচে, ট্রেনে নিজস্ব সালুন ভাডা নিয়ে, এখানে এসেও উঠেছেন বড় হোটেলে । 

একমাত্র তিলকই বযেছেন সাধারণ প্রতিনিধিদের সঙ্গে রিপন কলেজে | বহিরাগত নেতাদের মধ্যে 
তিলকই সবচেষে বেশি জনপ্রিয় । তিনি বিলাসী নন, সরল জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু 
রাজা-মহারাজদেব মতন প্রতিদিনই যেন নিজের কক্ষে একটা দরবার বসান । বিছানার মাঝখানে 
সোজা হযে বসে থাকেন তিলক, লোকজনেব নানান প্রশ্নে উত্তর দেন একটুও দ্বিধা না করে তীক্ষ্ণ 
ভাষায়, চক্ষু দুটি যেন ঝকঝক করে ৷ একমাত্র তাঁর মুখে হাসি ফোটে তাঁর বন্ধু মতিলাল ঘোষ 
এলে । মতিলাল সদাহাসাময় পুকষ । 

তিলকের চেয়ে গোখলেব সান্নিধোই গান্ধী বেশি স্বচ্ছন্দবোধ করে | দুজনের চরিত্র একেবাবে 
বিপরীত, গোখলে ধীব স্থিব, ঠাণ্ডা মাথাব মানুষ । আর তিলক কথায় কথায় দপ করে জ্বলে ওঠেন, 
স্বভাবে উগ্র ও চবমপন্থি। এই দু'জনেব মধ্যে একটা রেষারেষির ভাবও রয়েছে৷ গান্ধী গোখলেব 
কাছে কাজেব প্রস্তাব দিতে তিনি বললেন, বাবু ভূপেন্দ্ৰনাথ বসু ও জানকীনাথ ঘোষাল হলেন 
এবাবেব কংগ্রেসেব দুই সম্পাদক, তুমি তাঁদের সঙ্গে কথা বলো । 

আব তিনদিন পব অধিবেশনের উদ্বোধন, দুই সম্পাদকই খুব ব্যস্ত । ভূপেন্দ্রনাথ গান্ধীর কথা শুনে 
বললেন, আমি তো ভাই তোমায় কোনও কাজ দিতে পারছি না, তুমি ভাই ঘোষালবাবুর কাছে গিয়ে 
বলে দেখো তো, উনি যদি কিছু পারেন । 

একটা প্রকাণ্ড টেবিলেব এক পাশে বসে আছেন জানকীনাথ, প্রায় মুখ ডুবিযে আছেন কাগজেব 
স্তূুপে ৷ পুরো দস্তব সাহেবি পোশাক, এখন অবশ্য কোটটি চেযাবে ঝোলানো, জামাব বোতামগুলি 
খোলা । মুখ তুলে তিনি এই শ্যামলা রঙের রোগা যুবকটির পা থেকে মাথা পর্যন্ত দেখলেন । 
তারপর জিজ্ঞেস কবলেন, নাম কী ? 

গান্ধী বলল, এম কে গান্ধী । 

জানকীনাথ বলল, এম কে মানে ? মুরলিকৃষ্ণ ? 

গান্ধী বলল, আজ্ঞে না, মোহনদাস করমচাঁদ ।'_) 

জানকীনাথ বললেন, ওহে মোহনদাস, তুমি নিজে থেকেই কাজ কবতে চাইছ, এ তো ভাল 
কথা । কিন্তু আমি যে কাজ দিতে পাবি, তা অতি সাধাবণ.কেরানিব কাজ । তুমি তাতে রাজি ? 

গান্ধী বলল, অবশাই । আমার সাধ্যমতন যে-কোনও কাজ করতেই আমি রাজি আছি । 

জানকীনাথ বললেন, বাঃ, এই তো চাই ! যুবকদের এ রকম মনোভাব থাকলে দেশেব অনেক 
উপকার হয় । 

কয়েকজন স্বেচ্ছাসেবককে ডেকে বললেন, ওহে, শোনো শোনো, এই ছোকরাটি কী বলছে, 
কোনও বকম কাজেই এর আপত্তি নেই, নিজে থেকে কাজ চাইতে এসেছে! 

গান্ধীর আকৃতি, বেশভূষা দেখে স্বেচ্ছাসেবকবা খুব একটা মুগ্ধ হল না । 

জানকীনাথ এক তাড়া কাগজের স্বূপের দিকে আঙুল দেখিয়ে বললেন, মোহনদাস, এখানে রাশি 
রাশি চিঠি জমে আছে । ওই চেয়ারটায় বসে এগুলো পড়তে শুরু করো । শত শত লোক রোজ 
আমার সঙ্গে দেখা করতে আসে, আমি কী করব বলো তো ? অত লোকের সঙ্গে দেখা করে তাদের 
সব প্রশ্নেব উত্তব দেবা মতন সময়ই বা কোথায, চিঠিগুলিই বা পড়ি কখন ? আমার সাহায্যের জন্য 
কোনও লোক দেওয়াও হযনি | তুমি চিঠিগুলো পড়ে দেখো, যেগুলো খুব প্রয়োজনীয় মনে হবে, 
আমাকে দিযো | 

গান্ধী বেশ খুশি হয়েই প্রতিটি চিঠি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগল । 

নানারকম লোকজন আসছে যাচ্ছে, তাতেও তার মনোযোগ বিদ্বিত হল না। জানকীনাথ এক 
একবার উঠে চলে যাচ্ছেন কোথাও । যাবার জন্য তিনি উঠে দাঁড়াতেই একজন আদালি ছুটে এসে 
তাঁর জামার বোতাম লাগিযে, কোট পরিয়ে দিচ্ছে । অপরাহর দিকে তিনি একবার উঠে দাঁড়িয়ে 
আদাঁলি, আদাঁলি বলে হাঁক দিলেন। সেই লোকটিকে কাছাকাছি কোথাও দেখা গেল না। 
জানকীনাথ নিজের জুতোও পরতে পারেন না, একটা কাগজ নিয়ে পড়ছেন, টেবিলের তলা থেকে 


৪২০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জুতো খুঁজতে খুঁজতে ডাকছেন আদাঁলিকে । 
কতদিন অপেক্ষা কবতে হবে ! 

উঠে গিয়ে সে নিজেই আদালির বদলে জানকীনাথের জামার বোতাম লাগিয়ে, কোট পরিয়ে 
দিল । জানকীনাথ অন্যমনস্কভাবে বললেন, তোমার কি আরও বাকি আছে ? আমি চলি, কাল দেখা 
হবে। 

পবদিন জানকানাথ এসে দেখলেন, গান্ধী আগে থেকেই উপস্থিত হয়ে তার জন্য নির্দিষ্ট 
চেযারটিতে বসে কাজ শুরু করে দিয়েছে । জানকীনাথকে দেখে সসন্ত্রমে উঠে দাঁড়িয়ে বলল, 
স্যাব। আপনাব জন্য কয়েকটি চিঠির উত্তর মুসাবিদা করে রেখেছি _ 

জানকানাথ গান্ধীব মুখেব দিকে একটুক্ষণ অপলকভাবে তাকিয়ে রইলেন । তারপর খানিকটা 
লজ্ভিতভাবে বললেন, কাল রাতে গোখলের সঙ্গে আমার কথা হয়েছে । তুমি যে একজন ব্যারিস্টার, 
সে কথা আমাকে বলনি কেন ? দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার নিয়ে যে আন্দোলন করছে, 
তুমিই সেই গান্ধী ! আবে ছি ছি, তোমাকে দিয়ে আমি কেরানি আর আদাঁলির কাজ করিয়েছি ৷ কী 
লঙ্জাব কথা ! কিছু মনে কোরো না। 

গান্ধী বিনীতভাবে বলল, না, না, আমি কিছু মনে করিনি । আপনারা কংগ্রেসের কাজ করতে 
কবতে মাথার চুল পাকিয়ে ফেলেছেন, আমাদের অল্প বয়েস, আমরা কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাই, 
আমাদেব সব বকম কাজই শেখা উচিত । আপনাদের কিছু সেবা করার সুযোগ পেলেও আমরা ধন্য 
হব। 

জানকা নাথ মুগ্ধভাবে বললেন, তোমার মতন যদি সবাই বুঝত ! কংগ্রেসের সৃষ্টির সময় থেকে 
আমি আছি । মিস্টাব হিউমেব সঙ্গে সঙ্গে আমিও কংগ্রেস প্রতিষ্ঠার কিছুটা কৃতিত্ব নিতে পাবি । তবে 
তোমাকে দিযে জামাব বোতাম লাগানোটা বড়ই লজ্জার ব্যাপার ! তুমি দেখলে তো, কংগ্রেসের 
সেক্রেটাবিকে এত বাস্ত থাকতে হয় যে, নিজের জামার বোতাম আটকাবারও সময় পান না । 

দুজনেই এবার হেসে উঠলেন এক সঙ্গে । 

আগের দিন জানকানাথ প্রা কথাই বলেননি গান্ধীর সঙ্গে, আজ কাজের বদলে গল্পই করতে 
লাগলেন শুধু । দুপুবে খাবার সময ওকে নিয়ে গেলেন নিজের বাডিতে । তাকে খাইয়ে অবশ্য 
আনন্দ পাওয়া যায় না। অনেক কিছুই সে খায় না, আমিষ তো ছোঁয় না বটেই, নিরামিষের 
পবিমাণও যৎসামান্য । 

কংগ্রেসের মূল অধিবেশন দেখে গান্ধী বেশ হতাশই হল । দারুণ সাজানো গোছানো মঞ্চ, 
উদ্বোধনের জাঁকজমকও চোখ ধাঁধানো, তবু সব কিছুই যেন অস্তঃসারশূন্য । সব মিলিয়ে যেন তিন 
দিন ব্যাপী এক বিরাট তামাশা । বড় বড় নেতারা লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন ইংরিজিতে, এত 
ইংরিজিব প্রাবল্য গান্ধীর পছন্দ হল না। ক'জন শুনছে আর ক'জন বুঝছে ? দেশেব সাধারণ মানুষের 
সঙ্গে এই অধিবেশনেব যেন কোনওই যোগ নেই । 

শেষ দিকে একটার পব একটা রেজোলিউশন পাস হয় । আগের দিকে বক্তৃতায় এত বেশি সময় 
নষ্ট হয যে শেষেব দিকে তাডাহুডো করে সারতে হয় সব কাজ । দক্ষিণ আফ্রিকা বিষয়ে গান্ধীব 
নিজেরও একটা প্রস্তাব আছে, কিন্তু সেটা উত্থাপন করার জন্য সময়ই পাওয়া যাচ্ছে না। গান্ধী 
গোখলেকে ধরে বসে আছে। 

মূল সভাপতি, সাবজেক্ট কমিটির সভাপতি ও অন্য সবাই এখন শেষ করার জন্য ব্যস্ত । ফিবোজ 
শা মেটা মাঝে মাঝেই বলছেন, আর কিছু নেই তো? আর কিছু নেই তো? একবার গোখলে 
বললেন, এম কে গান্ধীর একটা রেজোলিউশন আছে, আমি পড়ে দেখেছি, সেটা বেশ যুক্তিসঙ্গত । 
ফিরোজ শা বললেন, তুমি যখন দেখেছ, ভাল বলছ, তখন আর আমাদের দেখার দরকার নেই । 
পাস করিয়ে দাও । 

সভাপতি ওয়াচা বললেন, গান্ধী, এ বিষয়ে বলার জন্য তুমি ঠিক পাঁচ মিনিট সময় পাবে 


8৪২১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গান্ধী উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেছে, দুতিন মিনিট যেতে না যেতেই সভাপতি টং টং করে 
ঘণ্টা বাজিয়ে দিলেন । গান্ধী থেমে গেল, হঠাৎ তার খুব অভিমান হল । এই ক'দিন সে দেখেছে, 
অনেক বক্তা ‘আর একটা কথা বলব’ বলে লাগিয়ে দিয়েছে আধ ঘন্টা, তখন তাদের থামানোর জন্য 
বেল বাজানো হয়নি, আজ তার ক্ষেত্রে পাঁচ মিনিট সময় দিয়েও তা পূর্ণ হতে দেওয়া হল না ! কিংবা 
এটা ওয়ার্নিং বেল ? সে যাই হোক, গান্ধী আর একটাও কথা না বলে বসে পড়ল । 

সবাই এক সঙ্গে হাত তুলে বলে উঠলেন । এই প্রস্তাব পাস, পাস ! 

কংগ্রেস অধিবেশন শেষ হয়ে যাবার পরেও গান্ধী রয়ে গেল কলকাতায় । 

কালীঘাট মন্দিরের সেই অভিজ্ঞতা তার মনে আছে। এর মধ্যে সে জেনেছে যে ব্রাহ্মরা ধর্মের 
নামে পশুবলির সম্পূর্ণ বিরোধী । গান্ধী ঘুরে ঘুরে ব্রাহ্ম সমাজের তিন দলের নেতাদের সঙ্গেই দেখা 
করতে চাইল । আলাপ হল শিবনাথ শাস্ত্রীর সঙ্গে, প্রতাপচন্দ্র মজুমদারের কাছ থেকে কেশব সেনের 
জীবনী গ্রন্থটি সংগ্রহ করে পড়ে নিল । জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়েও দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে 
দেখা হল না অবশ্য, স্বাস্থ্যের কারণে তিনি আর বাইরের লোকদের সঙ্গে দেখা করছেন না। কিন্তু 
সেখান থেকে গান্ধী খুব তৃপ্তি নিয়ে ফিরল । যথারীতি এবারেও ঠাকুর বাড়িতে একটি সাংস্কৃতিক 
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কংগ্রেসের প্রতিনিধিদের জন্য । বাংলা গানগুলি কী মধুর, 
শ্রুতিসুখকর । দূর থেকে দেখা গেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গায়কের ভূমিকায় | 

ব্রাহ্মদের দৃষ্টিভঙ্গি জানার পর গান্ধী ভাবল, এই শহরে অনেক ক্রিশ্চানও আছে, তাদের দৃষ্টিভঙ্গিও 
জানা দরকার | স্থানীয় ক্রিশ্চানদের মধ্যে কালীচরণ ব্যানার্জি একজন প্রসিদ্ধ ব্যক্তি । ভারতীয় 
ক্রিশ্চানরা কংগ্রেসে যোগ দেয়নি, অনেকেই নিজেদের রাজার জাতের লেজুড় মনে কবে। 
হিন্দু-মুসলমানদের সঙ্গে মেশে না। কালীচরণ সে রকম নন, তিনি কংগ্রেসের একজন উৎসাহী 
নেতা । 

বাড়িতে কালীচরণ ধুতি-কুর্তা পরে থাকেন, সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের সঙ্গে কোনও তফাত 
নেই, বিনয়ী ও ভদ্র মানুষ | কিন্তু ধর্মবিশ্বাসে অতি ক্র, গান্ধীর সঙ্গে প্রায় তর্কই লেগে যায় তাঁর । 
তাঁর মতে, হিন্দু ধর্মে মানুষের মুক্তি সম্ভব না, জন্মের আদি পাপ থেকে উদ্ধারের একমাত্র উপায় 
যিশুর শরণ | কালীঘাটের মন্দিরের উল্লেখ করে তিনি বললেন, ওই তো হিন্দু ধর্মের চেহারা ! 

এবার হিন্দু সমাজের একজন নেতার সঙ্গে দেখা করা দরকার । অন্য নেতাদের কাছে ঘোরাঘুরি 
না করে স্বামী বিবেকানন্দের সঙ্গে যদি দেখা করা যায়, তার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। 
স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে হিন্দু ধর্মের জয়ধ্বজা তুলে এসেছেন । শুধু ভক্তি দিয়ে নয়, তাঁর মতন 
ইদানীং কালে প্রবল বিশ্বাস ও মযর্দার সঙ্গে হিন্দুধর্মের কথা আর কে বলতে পেরেছে ! গান্ধী দূর 
থেকে মনে মনে বিবেকানন্দর অনুরাগী । 

বেলুডে মঠ স্থাপিত হয়েছে, স্বামী বিবেকানন্দ সেখানে থাকেন ৷ বেলুড় জায়গাটা ঠিক কত দূরে 
সে সম্পর্কে গান্ধীর ধারণা নেই, লোকের কথা গুনে ভেবেছিল হাওড়া স্টেশনের পাশেই । গঙ্গা 
পেরিয়ে সে হাঁটতে লাগল | এক সময় হাঁটতে হাঁটতেই পৌঁছে গেল বেলুড় মঠের প্রাঙ্গণে । বুক 
দুরুদুরু করছে। স্বামীজি কি দেখা করবেন তার সঙ্গে ! তিনি এখন বিশ্ববিখ্যাত, কত ব্যস্ত মানুষ । 

অন্য একজন সাধুকে দেখতে পেয়ে গান্ধী তাঁকে নিজের উদ্দেশ্য জানাল । 

সাধুটি বললেন, ইস, খানিক আগে এলেন না ? এই তো দশ মিনিট আগে স্বামীজি নৌকো করে 
চলে গেলেন কলকাতায় । ওঁর শরীর ভাল নয়, চিকিৎসার জন্য ওখানেই কয়েক দিন থাকবেন । 

একটুর জন্য বিবেকান্দর সঙ্গে গান্ধীর দেখা হল না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এগ 


বাতাসে স্পষ্ট একটা পরিবর্তনের গন্ধ পাওয়া যায় । পথ দিয়ে চলতে চলতে কেমন যেন হালকা 
হালকা লাগে । ছ-সাত বছব আগের দেখা কলকাতার সঙ্গে এখনকার এই কলকাতার যেন অনেক 
তফাত ৷ বাইরের চেহারাটা তো কিছু কিছু বদলে গেছে বটেই, মানুষজনও যেন অন্যরকম । 

এই পবিবর্তনের কারণ কি এক শতাব্দীর অবসান, নতুন শতাব্দীর শুরু ? সেই একত্রিশে ডিসেম্বর 
ভবত পাটনায় ছিল । কলকাতার সঙ্গে পাটনার তুলনা চলে না । সেখানে ইংরেজের সংখ্যা অনেক 
কম, তবু সেখানেও উৎসবের আড়ন্বর দেখে সকলের তাক লেগে গিয়েছিল । রাত্রি বারোটার পর 
বুঝি কোনও সাহেব-মেমই আর ঘরে ছিল না, পথে পথে নাচ-গান-হল্লা, অজস্র রঙিন বাজিতে 
উদ্ভাসিত হয়েছিল রাত্রির আকাশ, সেইসঙ্গে তোপধবনি । এ ছাড়াও অনেক রাস্তার মোড়ে মোড়ে 
জ্বলে উঠেছিল আগুন, ইংরেজরা ছুটে ছুটে বাড়ি থেকে পুরনো কাগজপত্র, পোশাক, ভাঙা আসবাব 
ইত্যাদি টেনে এনে ছুঁড়ে দিচ্ছিল সেই আগুনে । হিন্দুদের হোলি উৎসবে চাঁচর পোড়ানোর মতন, 
নতুন শতাব্দীর সূচনায় পুরনো শতাব্দীর অনেক অপ্রয়োজনীয় জিনিস ও আবর্জনা পুড়িয়ে ফেলা 
হচ্ছিল । প্রকাশ্যে ইংরেজদের এমন লাগামছাড়া, মাত্রাছাড়া ফুর্তি করতে আগে দেখা যায়নি । বিংশ 
শতাব্দীকে বরণ করার জন্য ইংরেজদের উৎসাহের অবধি ছিল না, এমন ভাব প্রকাশ পাচ্ছিল যেন 
এক শতাব্দী পার হয়ে অন্য শতাব্দীতে বিচরণ করা দারুণ সৌভাগ্যের ব্যাপার । 

ইংরেজ-তোষক সরকারি কর্মচারী ও কিছু কিছু ব্যবসায়ীও এই উৎসবে মেতেছিল, সাধারণ 
ভারতীয়রা এই শতাব্দী-পরিবর্তনের ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি । অনেকে এখনও ইংরেজি 
মাস-তারিখের গণনাই জানে না । অধিকাংশ গ্রামের মানুষেরই অমাবস্যা-পূর্ণিমার হিসেবে জীবন 
শতাব্দী তো মানুষেরই তৈরি একটা কাল নির্ণয়ের মাপকাঠি, তাতে তো প্রবহমান মহাকাশের গায়ে 
একটি আঁচড়ও লাগে না। এই অনাদি-অনস্তকালকে কি শতাব্দী দিয়ে মাপা যায় ? মানুষের জীবন 
অতি ক্ষুদ্র । মানুষেব ইতিহাসেরও তো এই সেদিন শুরু । বিশাল অন্ধকার প্রাগৈতিহাসিক কাল 
পেরিয়ে এসে মানুষ এই সবেমাত্র সভ্যতার আলো দেখতে পেয়েছে । তাই একশোটা বছর মনে হয় 
বড় একটা সীমানা । 

পাটনার চেয়ে কলকাতায় সেই উৎসবের ঘনঘটা কত বেশি হয়েছিল, তা ভরত জানে না। এই 
শহরের বহু মানুষও তো এখনও লেখাপড়া শেখে না। ইংরিজি এক দুই গুনতেও জানে না, তারা 
ইংরিজি শতাব্দী বদলে প্রভাবিত হবে কেন ? কিন্তু পরিবর্তনটা যে একটা ঘটেছে, তা পথচলতি 
মানুষদের মুখ-চোখ দেখলেও টের পাওয়া যায় । 

ভরত একা একাই এসব কথা ভাবে । আলোচনা করার মতন কোনও সঙ্গী-সাথি নেই। 
কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে যাবার পর রিপন কলেজের ক্যাম্প ছেড়ে এসে শিউপৃজন আর সে 
বউবাজারে ‘অজস্তা’ হোটেলে ঘর ভাড়া নিয়েছে । ব্যবসায়ের প্রয়োজনে শিউপুজনকে ভারতের 
রাজধানীতে আরও কিছুদিন থাকতে হবে, ভরতকেও সে ছাড়তে চায় না। ভরতেরও অবশ্য পাটনায় 
ফেরার কোনও তাড়া নেই । আর আদৌ সে পাটনায় ফিরবে কি না তাও সে ভেবে দেখছে । 

কলকাতায় সে অনেক বছর আসতে চায়নি, কেমন যেন ভীতির ভাব ছিল । এখন সে বুঝতে 
পারছে, সেই ভয় অমূলক । কেউ যদি আত্মগোপন করে থাকতে চায়, তা হলে কলকাতার মতন বড় 
শহরই তার জন্য শ্রেষ্ট স্থান । এখানে কেউ কারুকে চেনে না, অহেতুক চিনতেও চায় না। রাস্তা 


৪২৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৫ 


দিযে মানুষ ছোটে, অন্য মানুষদের মুখের দিকে চেয়েও দেখে না একবার । 

তা ছাডা আত্মগোপন করাবও তো কোনও বাধ্যবাধকতা নেই । ভরত চুরি-ডাকাতি করে পলায়ন 
করেনি এ শহর থেকে | শুধু আছে চক্ষুলজ্জা । শশিভৃষণ মাস্টারের মুখোমুখি আর দাঁড়াতে চায় না 
সে। পুবনো বন্ধুবান্ধবদের কথা মনে পড়ে, এখনও কারুর খোঁজ করেনি । কংগ্রেসের অধিবেশনে 
ভিড়েব মধ্যে তাব দু-তিনজন কলেজের সহপাঠীকে দেখেছে, এদের সঙ্গে তেমন ঘনিষ্ঠতা ছিল না, 
মুখ চেনা ছিল, ভরত নিজে থেকে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলেনি, তারাও চিনতে পারেনি । 
ভবতের চেহারায নিশ্চযই কিছু পরিবর্তন ঘটে গেছে । 

স্বতঃপ্রবৃত্ত হযে কাকব সঙ্গে যোগাযোগ করার আগ্রহও বোধহয় করেনি ভরত, তবু বেশ 
কয়েকদিন এই শহরের পথে পথে সে ঘোবাঘুরি করল, কিন্তু একজনও কখনও বলল না, আরে ভরত 
না ? এজন্য সে খানিকটা বেদনাও অনুভব করে । প্রেসিডেন্সি কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত সে 
একসময় চষে বেডিয়েছে, অনেক দোকানদারও তার নাম ধরে ডাকত, হেসে কথা বলত, এখন 
একজনও চেনে না ৷ 

‘অজস্তা’ হোটেলের অদৃরেই রাস্তার বিপরীত দিকে হাড়কাটার গলি । ওই গলির মুখ দিয়ে যাবার 
সময ভবতের মনে পড়ে, এখানে এক বাড়িতে তার বন্ধু দ্বারিকার সঙ্গে সে এসেছিল বসস্তমঞ্জরীর 
কাছে। এখনও কি বসন্তমঞ্জরী ওখানে থাকে ? এর মধ্যে একবার ওদের দু'জনের সঙ্গে দেখা 
হয়েছিল এলাহাবাদে, তখন ভরতের মাথার ঠিক ছিল না, সে কিছু না জানিয়েই ওদের আশ্রয় ছেড়ে 
চলে গিয়েছিল । দ্বারিকা খুব উপকারী বন্ধু ! 

কিন্তু ওই গলিতে প্রবেশ করে না ভরত | সে নিজের ভুল বুঝতে পারে । বসন্তমঞ্জরী এখন 
দ্বারিকার স্ত্রী, দ্বারিকা তাকে এই কুখ্যাত পল্লীতে বাখবে কেন ? মানিকতলার কাছে দ্বারিকার একটি 
বাড়ি ছিল, একদিন তার সামনে দিয়ে যেতে গিয়েও ভরত দেখেছে যে সে বাড়িতে অন্য মানুষ থাকে, 
নীচেব তলায় অনেক দোকানপাট বসেছে । অনেক কিছুই আর আগের মতন নেই। ভরত 
যে-কলকাতা শহরটা দেখে গিয়েছিল, সেই স্মৃতির সঙ্গে অনেক জায়গারই মিল খুঁজে পায় না । 

শুধু প্রেসিডেন্সি কলেজের গেটের ঠিক বাইরেই একটি মুচিকে দেখে ভরত বেশ কৌতুক বোধ 
করে । ছাত্র বয়েসেও ওই মুচিটিকে ওই একই জায়গায় বছরের পর বছর বসে থাকতে দেখেছে। 
লোকটির যেন লয়-ক্ষয় নেই, একই চেহারার, একই ময়লা ফতুয়া পরা, মুখ গুঁজে জুতো সেলাই করে 
চলেছে । দেখলে মনে হয়, মহাকালও ওকে পাশ কাটিয়ে যায় । 

শিউপৃজন কিছু পবিচিত ব্যক্তিকে পেয়েছে বড়বাজারে, রোজই দুপুর থেকে সন্ধে পর্যন্ত সেখানে 
কাটায় । ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয় কিছু কিছু, ভরতের সাহায্যের আর তার প্রয়োজন হয় না। 
ভরত আপন খেয়ালে একলাই ঘুরে বেড়ায় । 

আজ সকালে অনেকেই ছুটেছে খিদিরপুরের দিকে । সেখানে একটি অত্যাশ্চর্য ব্যাপার সংঘটিত 
হবে। কয়েকদিন ধরেই লোকেব মুখে মুখে কথাটা আলোচিত হচ্ছে, বেশ কিছু হ্যান্ডবিলও বিলি 
হয়েছে । শিউপূজন বেরিয়ে যাবার পর ভরত একটা ছ্যাকড়া গাড়ি ভাড়া করে খিদিরপুরে উপস্থিত 
হল। 

বন্দর এলাকার ঠিক বাইরেই একটি গোলাকার স্থান সাজানো হয়েছে অজস্র ফুল ও হরেক রকম 
বেলুন দিয়ে । লাল শালু দিয়ে ঘেরা একটি ছোটখাটো মঞ্চও প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে চেয়ারে বসে 
আছে দু'জন ইংরেজ ও এক বাঙালিবাবু । মঞ্চের নীচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটি ব্যান্ড পার্টি । 
সামনে বিগ ড্রাম, মাঝখানে কেট্‌ল ড্রাম, পেছনে বিউগল । -একটু পরেই শুরু হবে ট্রাম গাড়ির নতুন 
ভেলকি ! হাজার কয়েক মানুষের ভিড় জমেছে সেখানে । 

সাহেবরা বলে টট্র্যাম, দেশি লোকরা সেটাকেই ট্রাম বানিয়েছে । প্রথমে চালু হয়েছিল শিয়ালদা 
স্টেশন থেকে টাটকা তরিতরকারি-সবজি তাড়াতাড়ি সাহেব পাড়া পৌঁছে দেবার জন্য । এখন 
মানুষজনই বেশি চাপে । কলকাতা শহরে অফিস-কাছারি চালু হয়েছে প্রচুর, কিন্তু সেখানকার 
কর্মীদের যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা ভাল নেই। ছ্যাকড়া গাড়িতে গাদাগাদি করে 


৪২৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাঁচ-ছ'জন ওঠে, জীর্ণশীর্ণ অর্ধভুক্ত ঘোড়ারা সেই সব গাড়ি টানে, রাস্তার মাঝখানে যখন তখন এক 
একটা ঘোড়া চোখ উল্টে পড়ে যায় । ট্রামগাড়ির ঘোড়াগুলি অবশ্য রাজকীয় ধরনের, দিশি নয়, 
অস্ট্রেলিয়া থেকে আমদানি, বেগবান ও তেজস্বী, কিন্তু রাজা-রাজড়াদের মতনই মেজাজি ও 
খেয়ালি । তিন কামরার ট্রাম টানে ছটা ঘোড়া, আর দু কামরার ট্রামে চারটি ঘোড়া । কামরা টহইটুম্কু 
মানুষজন নিয়ে বেশ ঝমঝমিয়ে চলে বটে, তবে হঠাৎ কুকুর ঘেউ ঘেউ করলে থেমে যায়, কখনও 
রাস্তা জুড়ে বিশাল চেহারার ষাঁড় দাঁড়িয়ে থাকলে ঘোড়া আর কাছে এগোয় না, পথের ধারে ধারে 
জলপান পাত্র দেখলে ঘোড়ারা নিজেদের মজিমতন দাঁড়িয়ে পড়ে জল পান করার জন্য । এই সব 
কারণে অফিসে পৌছতে যে দেবি হয়ে যায়, তা তো বড় সাহেবরা বুঝবেন না । তাঁরা তো আসেন 
নিজস্ব ল্যান্ডো গাড়িতে, পাঁচ-দশ মিনিট লেট হলেই কেরানিদের বকুনি দেন । অনেকে সে জন্য 
গাড়ি-ঘোড়ার তোয়াকা না করে পাঁচ সাত মাইল দূর থেকেও পায়ে হেঁটেই অফিসে চলে আসে । 

ঠিক এগারোটার সময় একটা চার ঘোড়ার ট্রাম এসে পৌঁছল মঞ্চের সামনে । আজ ঘোডাগুলি 
যেন বেশি বেশি সুসজ্জিত, পিঠের ওপর ঝালব দেওয়া মখমলের পোশাক, মাথায় রঙিন পালক । 
ঘোড়াগুলি খুব জোরে জোরে ফোঁস ফোঁস করে নিশ্বাস ছাড়ছে, সহিসবা ঘোড়াগুলোকে খুলে নিয়ে 
গেল । 

মঞ্চে উপবিষ্ট একজন ইংরেজ উঠে দাঁড়িযে চেঁচিয়ে চেচিয়ে কী যেন বলল, ঠিক বোঝা গেল 
না। তারপর বাঙালিবাবুটি তাব তর্জমা কবে দিল এই মর্মে: কলিকাতা শহরের অধিবাসীগণ, 
আপনাদেব সেবাব জন্য ট্রাম কোম্পানি সদা তৎপর । গত বৎসর হইতে প্রথম শ্রেণীতে চামড়ার 
গদিযুক্ত সিট যুক্ত হইয়াছে । দ্বিতীয় শ্রেণীতে পাদানি ছিল না বলিয়া অনেকের অসুবিধা হইত, 
তাহাও দুব কবা হইযাছে। দুপুর দ্বাদশ ঘটিকা হইতে অপরাহ্ন তিন ঘটিকা পর্যন্ত টিকিটের দাম শস্তা 
কবা হইযাছে। বিলাত হইতে সদাশয় ট্রাম কোম্পানির বড় সাহেব মহোদয় আসিয়া এই শহরের ট্রাম 
পরিচালনার এক অভিনব পরিবর্তন সূচনা করিতেছেন । চমকপ্রদ, অভাবনীয় এই ব্যবস্থা । 
যাত্রীসাধারণ এখন হইতে যাতায়াতের নিখুঁত সময় রক্ষা করিতে পারিবেন । এই নতুন ব্যবস্থা আজই 
আপনাবা চাক্ষুষ করুন 

ব্যান্ড পাটি এ বার বাজনা শুরু করে দিল । সুসজ্জিত ঘোড়াগুলিকে এনে ঘোরানো হতে লাগল 
মঞ্চের চার দিকে | সাকা্সে যেমনটি দেখা যায় । ক্লাউনেব মতন সেজেগুজে একজন ঘোড়াগুলির 
সঙ্গে লাফাচ্ছে । কয়েকবাব পাক খাওয়াবার পর ঘোডাগুলিকে নিয়ে যাওয়া হল ট্রামগাড়িটির কাছে, 
যেখানে তাদেব জুতে দেবার ব্যবস্থা আছে। কিন্তু ঘোড়াগুলিকে বাঁধবার বদলে সেই ক্লাউনটি নাচ 
শুর করল । একটা ঘোড়া থেকে সে অন্য ঘোড়ায় লাফিয়ে চলে যায় | পাশ দিয়ে নামবার বদলে 
সে ল্যাজের দিক দিযে সরসর করে নামে । এই রকম কিছুক্ষণ কসরত দেখাবার পর সে একটা ছপটি 
নিয়ে ঘোড়াগুলিকে মারতে লাগল । ঘোড়াগুলোর খানিকটা ভ্যাবাচ্যাকা অবস্থা, এ রকম অকারণে 
তাদের মার খাওয়ার অভিজ্ঞতা নেই । তারা বিদেশ থেকে আমদানি করা, কোম্পানির পেয়ারের 
পোষ্য | প্রথম প্রথম মার খেয়েও তাবা নড়তে চাইল না, এই মারটাও খেলার অঙ্গ কিনা তারা বুঝতে 
চাইছে । ক্লাউনটি এবার বেশ জোরে শপশপ করে কষাতে লাগল ছপটি । ঘোড়াগুলি ছত্রভঙ্গ হয়ে 
দূরে সরে যেতে লাগল । 

অকম্মাৎ থেমে গেল ব্যান্ড বাজনা । নাচ থামাল ক্লাউনটি । একটুক্ষণের নীরবতা । মঞ্চের 
দ্বিতীয় ইংবেজটি এ বাবে উঠে দাঁড়িয়ে একটা পিস্তল বার করে বলে উঠল, রেডি, স্টেডি, গো ! দুম 
করে পিস্তল থেকে গুলি ছোঁড়ার শব্দ হল । 

ও মা, আশ্চর্য না, আশ্চর্য, অত্যাশ্চর্য ব্যাপার, ঘোড়াবিহীন সেই দু কামরার ট্রামগাড়িটি দিব্যি 
চলতে লাগল গড়গড়িয়ে । ধোঁওয়া উড়ল না, ধুলো উড়ল না, ঘ্যাসঘেসে শব্দও হল না। একটু 
আধটু গড়িয়ে যাওয়া নয়, অনেক দূর চলে গেল সেই ট্রামগাড়ি, প্রায় চোখের আড়ালে । মিনিট 
সাতেক বাদে আবার ফিরেও এল | সামনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে আছে চালকটি, আনন্দে সে 
টুপি খুলে নাড়ছে । 


৪২৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হাজার হাজার দর্শক চটাপট চটাপট শব্দে হাতচাপড়ি দিয়ে অভিনন্দন জানাল তাকে । 
বিজ্ঞানের এই নবতম কীর্তি দেখে যত না বিস্মিত হল ভরত, তার চেয়েও সে বেশি বিস্মিত হল 
জনতার ব্যবহার দেখে । এই অলৌকিক কাগ্ুটি দেখে কেউ ভয়ে ছুটে পালাল না, কেউ ভক্তিতে 
সাষ্টাঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রণামও জানাল না। এ দেশের মানুষ এত পরিণত-মনস্ক হয়ে উঠল 
কবে ? এই কি যুগ পরিবর্তনের হাওয়ার ফল ? ভয়, কুসংস্কার আর অন্ধবিশ্বাসে নিমজ্জিত হয়েছিল এ 
দেশের আপামর জনসাধারণ, বিংশ শতাব্দীতে পা দিয়ে তারা আধুনিক পৃথিবীর উপযুক্ত নাগরিক 
পদবাচ্য হল £ বিজ্ঞানকে মেনে নিচ্ছে এত সহজভাবে ! 

চোখের সামনে দেখলেও ভরত নিজেই এখনও বিজ্ঞানের বিজয় অভিযানের সব রহস্য অনুধাবন 
করতে পারে না। এত হাজার হাজার বছর ধরে মানুষ জেনে এসেছে যে আগুন ছাড়া আলো হয় 
না। এখন ঘরের মধ্যে আলো জ্বলে, তার জন্য একটি দেশলাইয়ের কাঠিও খরচ করতে হয় না। 
এবং সেই আলোতে হাত রাখলে হাত পুড়ে যায় না। এ সবই বিদ্যুতের কেরামতি । আকাশের 
বিদ্যুৎ নয়, মানুষের তৈরি বিদ্যুৎ । আকাশের বিদ্যুৎ দু-এক মুহুর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর 
মানুষ বিদ্যুতৎকে ঘণ্টার পর ঘণ্টা বন্দি করে রেখে দিতে পারে । আকাশের দেবতার চেয়েও মানুষের 
শক্তি বেশি । সেই বিদুৎ দিয়েই আবার চালানো হচ্ছে এই ট্রাম গাড়ি । একটি প্রবন্ধে ভরত পড়েছে 
যে, এই বিদ্যুতের শক্তির যে কী অসীম সম্ভাবনা, তা সব এখনও জানা যায়নি । এই নতুন শতাব্দী 
হবে বিদ্যুতেরই শতাব্দী ! 

এবারে ট্রাম কোম্পানির বাঙালিবাবুটি ঘোষণা করল যে আজ এখন থেকেই এই ঘোড়াবিহীন 
বৈদ্যুতিক ট্রাম যাত্রীবহন শুরু করবে । খিদিরপুর থেকে যাবে চৌরঙ্গির রাস্তা পর্যন্ত । এই নতুন 
গাড়িতে অবশ্য ভাড়া কিছু বেশি লাগবে । আগে ভাড়া ছিল ছ পয়সা, এখন দু আনা দিতে হলেও 
সময় লাগবে অর্ধেক । হঠাৎ বর্ধিত ভাড়া দিয়ে সময় বাঁচাতে নিশ্চয়ই সকলেই রাজি হবেন । 

দৌড়োদৌড়ি শুরু হতে ভরতও দ্বিধা করল না, সেও ছুটে গিয়ে প্রথম শ্রেণীতে উঠে বসল । এই 
এঁতিহাসিক দিনটির অভিজ্ঞতা সেও সঞ্চিত করতে চায় । জানলার ধারেই একটা আসন পেয়ে গেল 
সে। 

ট্রাম গাড়িটিতে সদ্য সাদা রং করা হয়েছে । মাটিতে রেলগাড়ি চালাবার মতন লোহার লাইন 
পাতা হলেও ট্রামকে ঠিক ক্ষুদে ট্রেন বলা যায় না, দেখায় যেন ছোট ছোট স্টিমারের মতন । জলে ও 
স্থলে মানুষ গতির নতুন বাহন পেয়ে গেছে। এতকাল গাড়ি টানার জন্য 
গোরু-ঘোড়া-মোষ-উট-হাতি এই রকম কত পশুকে দিয়ে গাড়ি টানানো হয়েছে । এমনকী 
মানুষকেও পশুর পর্যায়ে নামিয়ে এনে জুড়ে দেওয়া হয়েছে গাড়ির সঙ্গে । কোনও জীবিত প্রাণী 
টানবে না, অথচ গাড়ি চলবে, এত কালের মানব সভ্যতায় কেউ তা কি কল্পনাও করতে পেরেছে? 
সেই কবে মানুষ আগুনের ব্যবহার শিখে সভ্য হতে শুরু করেছিল, এতকাল পর বাষ্প ও বিদ্যুতের 
শক্তি কাজে লাগিয়ে সেই সভ্যতা যেন একলাফে অনেকটা এগিয়ে গেল । 

ট্রাম ছাড়ার আগে ভরত দূরে দাঁড়ানো ঘোড়াগুলোকে দেখছিল । অদ্ভুত, বিমূঢ় দৃষ্টিতে ওরা 
তাকিয়ে আছে। ওরা বুঝতেই পারছে না, ওদের গতিশক্তি ছাড়া কী করে গাড়িটা চলবে । ওরা 
জানে না, আজ থেকে ঘোড়াদের গৌরবের দিন শেষ হল । রেলগাড়ি আর ঘোড়ায় টানা গাড়ি এসে 
পালকিগুলিকে হটিয়ে দিয়েছিল । রেলে অনেক নিরাপদে ও কম খরচে চাপা যায়, তার বদলে 
পালকি চাপতে আর কে চায় ? এবারে বিদ্যুতে টানা ট্রাম এসে ঘোড়াগুলোকে বিদায় করে দিল । 
এর ওপর আবার এসে গেছে মোটর কার বা অটোমোবিল । এবার কোনও মানুষ যাতায়াতের জন্য 
ঘোড়ার বদলে ওই গাড়ি চালিয়ে নিয়ে যাবে । 

ময়দানের মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রাম । দু পাশে বড় বড় গাছ, ফাঁকে ফাঁকে পড়েছে ধপধপে 
শীতের রোদ। এক অপূর্ব অনুভূতি হল ভরতের । এই ট্রামগাড়ির যাত্রার সঙ্গে অন্য কোনও 
যানবাহনের তুলনাই চলে না। এত মসৃণ, এত আরামপ্রদ, যেন সে হাওয়ায় ভাসছে । রেলগাড়িতে 
যাবার সময় জানলা খুলে রাখলে কয়লার গুড়ি আর ধোঁয়া এসে ব্যতিব্যস্ত করে তোলে, পোশাক 


৪২৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নোংরা হয়ে যায়, ঘোড়ায় টানা ট্রামে ঝাঁকুনি ছিল খুব। জলযান স্টিমারে এমন শব্দ হয় যে কান 
ভোঁ ভোঁ করে, কিন্তু এই ট্রাম সকলের শ্রেষ্ঠ । আধুনিকতার জয়ধ্বজাবাহী এই ট্রাম যেন তাকে নিয়ে 
চলেছে অনাগত ভবিষ্যতের দিকে । 

সন্ধেবেলা হোটেলে ফিরে এসে ভরত শিউপুজনকে তার এই অভিজ্ঞতার গল্প করতে গিয়ে তেমন 
কোনও আগ্রহের সৃষ্টি করতে পারল না। আজ সারাদিন বড়বাজার অঞ্চলে এই ভেলকিবাজি ট্রামের 
গল্প হয়েছে, শিউপৃজন সেখানেই শুনেছে । বড়বাজারের বড় বড় ব্যবসায়ীরা কেউই তেমন মুগ্ধ 
নয়। শিউপূজন জোর দিয়ে বলল, তোমার ওই সব বিদ্যুৎ টিদ্যুৎ টিকবে না। বরাবর মানুষ ঘোড়ার 
ওপর ভরসা করে এসেছে, ঘোড়াই আবার ফিরে আসবে । ওই কলে টানা ট্রামে মানুষ চাপবে কেন, 
ভাড়া বেশি না? 

ভরত তর্কের মধ্যে গেল না । এই হচ্ছে কলকাতা শহর আর অন্য জায়গার মানুষের তফাত । 
নাগরিক স্বভাব, নাগরিক মনোবৃত্তি অন্য ব্যাপার, বাইরের লোকরা তা সহজে আয়ত্ত করতে পারে 
না। বড় শহরের অধিকাংশ নাগরিকরা অনেক নতুন জিনিসকে তবু সহজে মেনে নিতে পারে, 
বাইরের বেশিরভাগ মানুষই যে কোনও নতুন জিনিস দেখলেই সন্দেহ করে, পুরাতনকে আঁকড়ে ধরে 
রাখতে চায় । অনেক গ্রামের লোক এখনও মনে করে কাঠের আঁচের বদলে কয়লার উনুনের রান্না 
খেলে পেটের রোগ হয় । এ দিকে শহরে কাঠের রান্না প্রায় উঠেই যাচ্ছে ! 

'অজস্তা' হোটেলের খাদ্যদ্রব্য অখাদ্য । কাছাকাছি অনেক আহারের স্থান আছে, ওরা দুজনেই প্রতি 
বাতে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে কোনও খাবারের দোকান খুঁজে নেয় ৷ শিউপুজন খায় 
নিরামিষ, ভরতেবও নিবামিষে আপত্তি নেই, তবে মাঝে মাঝে একটু মাছের জন্য মন কেমন করে । 
এখন শীতকাল, ইলিশের সময় নয়, কিন্তু এই সময়টায় কলকাতায় অতি উত্তম, টাটকা চিংড়িমাছ 
পাওয়া যায় । কলকাতাব হোটেলগুলির চিংডিমাছের মালাইকারি অতি বিখ্যাত, ভারতের আর 
কোথাও এমনটি পাওযা যাবে না। কিন্তু শিউপূজনের ঘোর আপত্তিতে সেই দেবভোগ্য ভোজ্য 
আস্বাদন করার উপায় নেই । যে দোকানে চিংড়ি মৎস্য ভর্জিত হয়, সে দোকানের কাছাকাছি গেলেই 
শিউপৃজন বিকট গন্ধ, পায় । মানুষ কী বিচিত্র প্রাণী ! একই বস্তুতে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া । 
কোনও বিশেষ খাদ্যের ঘাণে একজন মানুষের আহ্াদে জিহা সিক্ত হয়, আবার কোনও মানুষের ঘৃণায় 
বমি আসে । 

খাওয়া-দাওয়ার পর হজম প্রক্রিয়ার সুবিধার জন্য খানিকক্ষণ পদত্রজে ভ্রমণের অভ্যেস আছে 
করে । হাড়কাটার গলির কাছে অনেক গাড়ি এসে থামে, তার থেকে নেমে বাবুরা হাতে ফুলের মালা 
জড়িয়ে হেলতে দুলতে এক একটি বাড়ির মধ্যে ঢুকে যায় । অন্য দিকে, লালবাজার অঞ্চলে 
অন্ধকার-অন্ধকার ভাব । নামে লালবাজার হলেও সেখানে কোনও বাজার নেই । দিনের বেলা দেখা 
যায় সারি সারি দাঁতের ডাক্তারদের চেম্বার, সন্ধ্যার পর সেগুলি বন্ধ হয়ে যায় । 

ওই অঞ্চলেই এক একটি বাড়িতে ওপর তলায় বাতি জ্বলে । সেখান থেকে ভেসে আসে গানের 
কলি কিংবা নৃপুরের শিঞ্জন, হঠাৎ হঠাৎ হাসির ফোয়ারা । বেশ আমোদ-প্রমোদ চলছে বোঝা যায় । 
ওই সব শুনে মন চঞ্চল হয়ে ওঠে শিউপৃজনের | কিন্ত চক্ষুলজ্জায় বেশ কয়েকদিন সে এই ব্যাপারে 
ভরতকে কিছু বলতে পারেনি । 

মূল অধিবেশনের তিনদিন এবং তার আগে-পরে দু চারদিন, এই কটি দিনই কংগ্রেসের নেতারা 
কংগ্রেসি হয়ে থাকেন । এই কদিন তাঁরা দেশের নানা সমস্যা নিয়ে মাথা ঘামান | সারা বছরের বাকি 
সমস্ত দিন তাঁদের নিজেদের পেশা বা ব্যবসায়ের কাজকর্মে ব্যস্ত থাকতে হয় । তা ছাড়া তাঁরা রক্ত 
মাংসের মানুষ, শরীর-মনের অন্যান্য দাবিও আছে । প্রবাসে গেলে অনেক বাসনা যেন লাগাম ছাড়া 
হয়ে যায় । 

শিউপুজন একদিন বলেই ফেলল, ভরতভাইয়া, কী রোজ রোজ আমরা রাত্তির নটা বাজতে না 
বাজতেই হোটেলে গিয়ে শুয়ে পড়ি ! পাটনা শহরেও তো আমরা এর অনেক পরে ঘুমোতে যাই, আর 


৪২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কলকাতা শহরে এসে..আমাদেব ওদিকে একটা কথা চালু আছে, যদি ভোর দেখতে চাও তো 
মুঙ্গেরে যাও, দুপুর দেখতে এসো পাটনায়, গোধূলি দেখে মুগ্ধ হবে বেনারসে, আর রাতের রোশনাই 
দেখার জন্য চলে যাও কলকাতায় ! তা এই কদিনে আমরা তো রাতের রোশনাই কিছুই দেখলাম 
না। তুমি এই শহরের মানুষ, তুমি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ! 

ভরত ফিকে হেসে বলল, শিউপুজনজি, আমি দিনের কলকাতা ভাল চিনি, রাতের শহরটা চিনি 
না। দিনের বেলা আপনি ব্যস্ত থাকেন 

শিউপৃজন বলল, দিনেব বেলা আর কী দেখার আছে ! রাতের রোশনাইটাই আসল । এই যে 
বাড়িটা থেকে ঘুংঘুটের রিনিঝিনি শোনা যাচ্ছে, এখানে নিশ্চয়ই কোনও বাঈ নাচছে । এখানে আমবা 
নাচ দেখতে যেতে পারি না ? পযসার জন্য কোনও পরোয়া করবেন না । 

ভরত বলল, কিছু কিছু লোক তো বাড়ির মধ্যে ঢুকছে । আপনি যেতে পারবেন না কেন, চলে 
যান ৷ 

শিউপৃজন চক্ষু কপালে তুলে বলল, আমি একেলা যাব ? আপনি যাবেন না £ কেন, বাঈজির 
নাচ-গান শুনতে যাওয়া কি অন্যায় ? 

ভরত একটুক্ষণ চিন্তা কবে, খানিকটা দ্বিধার সঙ্গে বলল, না, অন্যায় কেন হবে । অনেকেই তো 
যায় । তবে আমার কখনও যেতে ইচ্ছা করেনি, এখনও ইচ্ছা হয় না। 

শিউপূজন বলল, আপনি আমার জন্য যাবেন, আমার সঙ্গে থাকবেন । 

ভরত চুপ করে বইল ৷ তার নিজের কোনও আকাঙ্ক্ষা নেই, তবু শিউপৃজনের আগ্রহে তার সঙ্গে 
বাঈজির ঘরে যাওয়া অনেকটা দালালির পযাঁয়ে পড়ে না ? শিউপৃজন তার উপকার করেছে, সে জন্য 
রূটভাবে তাকে আঘাত করাও যায় না। 

শিউপুজনের ব্যগ্র দৃষ্টি দেখে সে আবার বলল, এক কাজ করা যেতে পারে । আপনি তো বাঙালি 
থিয়ে্টাব দেখেননি কখনও । কলকাতায় থিয়েটারের খুব সুনাম আছে । কাল সন্ধের সময় আমরা 
ভাল কোনও থিয়েটার দেখতে যাব । 

ভরত এক সময় বন্ধুদের সঙ্গে দল বেঁধে থিয়েটার দেখতে যেত ! উত্তর কলকাতার রঙ্গালয়গুলিব 
সবকটিই সে চেনে । পরদিনই সে শিউপূজনকে নিয়ে গ্রেল থিয়েটার পাড়ায় । এর মধ্যে দু-একদিন 
সে ট্রামের যাত্রীদের অল্প আলাপ আলোচনা শুনে বুঝেছে যে “নল-দময়ন্তী' এবং কৃষ্ণকান্তের উইল' 
এই দুটি নাটকই এখন শহরে জমজমাট । ভরতের ‘কৃষ্ণকান্তের উইল’ দেখার আগ্রহই বেশি, বঙ্কিমের 
এই উপন্যাসটি তার প্রিয়, কিন্তু সে ভাবল, “নল দময়ন্তী”র মতন পৌরাণিক কাহিনীই শিউপুজনের 
বেশি ভাল লাগবে । 

আগে যেটি ছিল “বেঙ্গল থিয়েটার, এখন সেটিই নাম পাল্টে হয়েছে “অরোরা থিয়েটার । 
দেওয়ালে রঙের পলেস্তারা পড়েছে, সামনের গেট সাজানো হয়েছে বৈদ্যুতিক বাতি দিয়ে । 
নটচুড়ামণি অর্ধেন্দুশেখর যোগ দিয়েছেন এই থিয়েটারে । 

আজ যে শিবরাত্রি তা ভরতের জানা ছিল না। শিবরাত্রির ব্রত যারা পালন করে, তারা সারাদিন 
সারারাত উপবাসে থাকে, তাদের জাগিয়ে রাখার জন্য সারারাত্রব্যাপী অভিনয় হয় অনেক রঙ্গালয়ে । 
আজ তাই ‘অরোরা থিয়েটার এ পরপর তিনটি পালা হবে, “নল-দময়স্তী”, “আবু হোসেন এবং 
“জেনানা ওয়ার’ । এক টিকিটে তিন নাটক, শিউপৃজন মহা খুশি । নাটক দেখতে দেখতেও সে 
মোহিত হয়ে গেল, পাটনাতে এ রকম কিছু দেখার সৌভাগ্য হয় না। “নল-দময়ন্তী'-তে দময়স্তীরই 
মুখ্য ভূমিকা, সেই ভূমিকায় অভিনয়ে তারাসুন্দরী একাই-একশো । এ নাটকে কিন্তু অর্ধেন্দুশেখর 
মঞ্চে অবতরণ করলেন না, তাঁকে দেখার জন্য ভরত ছটফট করছে। তাঁকে দেখা গেল পরের 
নাটকে । অনেকক্ষণ প্রতীক্ষা করার পর অর্ধেন্দুশেখরকে দেখে যেমন পুলকিত হল ভরত, তেমন 
কিছুটা নিরাশও হল । এর মধ্যে এত বুড়ো হয়ে গেছেন তিনি ! বয়েস তো খুব বেশি হবার কথা নয়, 
তবু যেন চেহারাটা ভেঙেচুরে গেছে । অভিনয়ের সময় অবশ্য স্ইে বুড়ো হাড়েই জাদু দেখালেন, 
নেচে-গেয়ে-লম্পঝম্প দিয়ে দেখালেন, এখনও সিরিও-কমিক রোলে তাঁর জুড়ি নেই। যখন চুপ 


৪২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করে দাঁডিয়ে থাকেন, তখনই বোঝা যায়, তাঁর চোয়াল ঝুলে পড়েছে, ললাটে শ্রান্তির বলিরেখা ! 

তৃতীয় নাটিকাটি অবশ্য একেবারেই ভাঁডামি, রাতের শেষ প্রহরে দর্শকদের জাগিয়ে রাখার চেষ্টা ! 

সব নাটকেই নাচ-গান থাকবেই ! পৌরাণিক বা ভক্তিমূলক বা দেশাত্মবোধক নাটক, যেখানে 
নাযিকাব পক্ষে চটুল নাচ বা গান একেবারেই মানায় না, সেখানেও সখীদের দৃশ্য থাকে ৷ কিংবা এক 
খল, লম্পটের চরিত্র আমদানি কবা হয, সে জোর করে মেয়েদের নাচায়, সে সব দৃশ্যে নর্তকীদের 
নিতন্বেব আন্দোলন বেডে যায়, বক্ষের আঁচল খসে পড়ে বারবার । ভরতের মনে হল, বাঈজিদের 
বাড়িতে এই ধবনেব নাচ দেখতে যেতে অনেক পয়সা লাগে, অনেক সাধারণ মানুষের পক্ষেই তা 
সম্ভব নয, যদিও বাসনা বা লোভ থাকে ৷ থিয়েটারের মালিকবা সেই জন্যই সব নাটকে এ রকম 
একটা দৃশ্য ঢুকিযে দেয | দুধেব স্বাদ ঘোলে মেটে । 

এখন প্রতিদিনই এক একটি নতুন নাটক । ওই অরোরা থিয়েটারই পরদিন “রিজিযা” ৷ বাইরে 
পোস্টারে বয়েছে এই নাটকে মুখ্য ভূমিকায় অর্ধেন্দুশেখর ও তারাসুন্দরী । শিউপূজন এমনই মজা 
পেয়েছে যে পবেব দিনের টিকিট সে আগেই কেটে নেবার ব্যবস্থা করল । 

বিজিযাও বেশ জমজমাট নাটক, নামভুমিকায় দাপটের সঙ্গে অভিনয় করছেন তারাসুন্দরী, কিন্ত 
অরেন্দুশেখব কোথায় ? দৃশ্যের পর দৃশ্য চলে যাচ্ছে, অর্ধেন্দুশেখবেব দেখা নেই । অন্যানা পুরুষ 
চরিত্রে সব অচেনা অভিনেতা । আজ কি তা হলে অর্ধেন্দুবাবু অনুপস্থিত ? হঠাৎ এক সময় মঞ্চে 
প্রবেশ কবল একজন কুৎসিত দর্শন মানুষ, পোড়া কয়লার মতন রং, মুখে দগদগে ঘা, পোশাকের 
বংও কালো, মাথায আবার একটা লাল ফেটি বাঁধা । হাতে একটা বাঁকা, লকলকে ছুবি । সে একজন 
ঘাতক, মাত্র পাঁচ সাত মিনিটেব দৃশ্যে তার অভিনয় । আর সে কী অভিনয়, সে একজন হিংস্র 
ঘাতক, কিন্তু চোখের দৃষ্টিতে চকিত ভয়, অতি সামান্য সংলাপ, তাও কেমন যেন স্থলিত, হাঁটার ভঙ্গি 
কাগেব পূতীলেব মতন, শবীব হাঁটছে, মন নেই । তার প্রস্থানের পব দর্শকদের হাততালি আর 
থামতেই চায় না। ওই বীভৎস আকৃতির মেকআপ দেখে অর্ধেন্দুশেখবকে চেনবার উপায় নেই । 
যিনি এক খাতমান অভিনেতা, স্বযং এই নাটকের পরিচালক, তিনি ওই অকিঞ্চিৎকর অত ক্ষুদ্র 
ভূমিকা নিলেন ? এবং দেখিযে দিলেন, ওইটুকু সমযেও শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায । 

ভবতেব পাশেব আসনেব একজন লোক বলল, আবে মোসাই, অর্ধেন্দুবাবুর ওই আক্টোটুকু দেখাব 
জনাই এই থ্যাটাবে এই নিযে পোৌঁযোরো বাব এলুম ' 

একদিন নাটক দোখে ফেবাব পথে বৃষ্টি এল এবং দুজনকেই ভিজতে হল | অসময়ের বৃষ্টি, সঙ্গে 
নিয়ে আসে স্দি-সান্নিপাতিক | শিউপূজনের কিছু হল না, ভরত জুরে পড়ে গেল । 

অগত্যা হোটেলেব ঘবে একা শুয়ে থাকতে বাধ্য হল ভবত | শিউপৃজন এক কবিরাজকে ডেকে 
এনে দেখিয়েছে, কবিবাজ কষেকটি বড়ি ও পাচন দিযে গেছে । ওষুধের অনুপান মধু, পানপাতা ও 
গোলমবিচও কিনে এনেছে, এব বেশি আর সে কী করবে, সারাক্ষণ তো ঘরে থাকতে পারে না। সে 
থাকতে চাইলেও ভবত আপত্তি করত । 

একা থাকতে ভবতের খারাপ লাগবার কথা নয় | তীর্থযাত্রী হিসেবে সে অনেক দেশ ঘুরে 
বেবিয়েছে, বহু সবাইখানা-ধর্মশালা সে তো একাই কত দিনবাত্রি অতিবাহিত করেছে । এমন 
হয়েছে, সাবাদিন একটাও কথা বলেনি কাকব সঙ্গে । কিন্তু সে সব জায়গা ছিল অচেনা, সেখানে 
একা থাকাই স্বাভাবিক । এটা কলকাতা শহর, রাস্তাঘাট সব পরিচিত, তার নিঃসঙ্গতা এখানে বড় 
প্রকট হযে চেপে ধবে । একদিন পবেই ভরত বড় উতলা বোধ করতে লাগল । 

শিউপূজন কিছুটা প্রমোদেব স্বাদ পেয়েছে, শুধু থিয়েটার দেখে তার মন ভরে না। আরও 
দু-চাবজন বন্ধু জুটিয়েছে, হোটেলে ফেরে বেশ গভীর রাতে । 

তৃতীয় দিনে জ্বর কিছুটা কমে গেলেও শরীর বেশ দুর্বল, মুখ একেবারে বিস্বাদ, চিত হয়ে শুয়ে 
ভরত আকাশ-পাতাল ভাবতে লাগল | এরপর তার জীবন কোন দিকে যাবে ? কলকাতাতেই 
থাকবে, না ফিরবে পাটনায় ? পাটনায় তার বাড়ির আগুন নিছক দুর্ঘটনা নয়, কেউ লাগিয়েছে বলেই 
শিউপৃজনের দৃঢ় বিশ্বাস । ভবতের সঙ্গে কে এবং কেন শক্রতা কববে, সে তো কারুর পাকা ধানে মই 


৪২৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেয়নি ! তবু বারবার এই রকম হয় । পার্টনার প্রতি তার বিতৃষ্ঞা জমে গেছে । কলকাতা শহরই 
এখন নানারকম ঘটনার কেন্দ্র, থাকলে এখানেই থাকা উচিত । অন্য কোথায়ই বা সে যাবে! 

হোটেলের পাশের কক্ষে এক স্ত্রীলোকের প্রগলভ কলহাস্য শোনা যাচ্ছে। শুনলেই বোঝা যায়, 
কোনও ভদ্র নারীর কণ্ঠস্বর নয় । বাজারের পাশে হোটেল, এখানে কেউ বউ-ঝি নিয়ে আসে না, 
হোটেলের বাসিন্দারা সবাই পুরুষ । সন্ধ্যার পরপরই এই এলাকার পথে পথে বাতিস্তস্তগুলির নীচে 
বারাঙ্গনারা দাঁড়িয়ে থাকে । লোকে ওদের বলে পতিতা, কুলটা । আসলে সহায়-সম্বলহীন বালবিধবা 
কিংবা স্বামী-শ্বশুরকুল দ্বারা বিতাড়িত অসহায় বাঁজা নারী, নিছক বেঁচে থাকার তাগিদে পথে 
নেমেছে । সেই রকমই কোনও রমণীকে কেউ হোটেলের ঘরে তুলে এনেছে । ভরত একবার 
ভাবল, অনেককাল আগে তার বন্ধু দ্বারিকা বুঝিয়ে ছিল যে এরা সবাই অসহায় নারী, বসন্তমঞ্জরীকে 
দেখেই তো তা বোঝা যায়, কিন্তু অসহায়, দুঃখী হলে এমন তীক্ষ গলায় হাসে কেন ? কথার ভঙ্গিতে 
কেন লাস্য জড়ানো ? তবে কি, সবই কৃত্রিম ? হাসি না থাকলে, নকল ছলাকলার ভাব না দেখালে 
কেউ মূল্য দেবে না। 

এক সময় ভরতের অসহ্য লাগল, জামা গলিয়ে নেমে এল রাজপথে । মাথাটা একটু টনটন 
করছে, না হাঁটলেই হল, ঘোড়ার গাড়ি ভাড়া করে সে যেখানে ইচ্ছে যেতে পারে । একটা গাড়িও 
দাঁড়িয়ে আছে কাছে, সেটার দিকে এগোতে এগোতে ভরত প্রথমে ভাবল, গঙ্গার ঘাটের দিকে গেলে 
হাওয়া খেয়ে এলে কেমন হয় ? নতুন নতুন বড় বড় জাহাজ এসে বন্দরে ভিড়ছে, সাদা, কালো, 
খয়েরি, হলুদ কত রকমের মানুষ সেই সব জাহাজ থেকে নামে, সে সব দেখতেও তো ভাল লাগে । 

গাড়িতে ওঠার ঠিক আগের মুহুর্তে ভরত মত বদল করে আবার ভাবল, বরং তার বদলে 
কৃষ্ণকান্তের উইল'-এর নাট্যরূপ দেখে আসা যাক । অমর দত্ত নামে এক তরুণ অভিনেতা নাকি 
এতে ফাটাফাটি অভিনয় করছে, ভরতরা ছাত্র বয়েসে এই অমর দত্তের নামও শোনেনি । 

ভরতের নিয়তি যেন তাকে টেনে নিয়ে যেতে লাগল ক্লাসিক থিয়েটারের দিকে । 

ক্লাসিকের ছার প্রান্তে নেমে ঘোড়ার গাড়ি থেকে যখন নামল ভরত তখন টিকিট প্রায় শেষ হয়ে 
গেছে। বারো টাকা দামের টিকিট দুটি একটি বাকি আছে মাত্র, গাড়ি ভাড়া মিটিয়ে সে কাউন্টারে 
এসে শেষ টিকিটটি পেয়ে গেল ভাগ্যক্রমে । 

শো শুরু হতে আরও মিনিট সান্তেক দেরি আছে, সবে মাত্র ফাস্ট বেল পড়েছে, অনেক লোক 
অপেক্ষা করছে বাইরে | থিয়েটারের দর্শকরা ভাল সাজগোজ করে আসে, এটাই প্রথা । শীতকালের 
পোশাকে অনেক রঙের বাহার থাকে । শৌখিন বাবুদের গায়ে কাশ্মীরি শাল, জামেয়ার এবং মলিদার 
যেন প্রদর্শনী চলছে, চতুর্দিক ভুরভুর করছে আতর এবং ফরাসি পারফিউমের গন্ধে । তুলনায় 
ভরতের বেশবাস মলিন, সে হঠাৎ উঠে এসেছে বিছানা ছেড়ে, মুখে তিনদিনের দাড়ি, এই কদিন 
স্নানও করেনি, কোটরে বসে গেছে চক্ষু । গায়ে একটা সাধারণ চাদর জড়ানো, তবু একটু শীত শীত 
করছে । আবার বুঝি জ্বর আসবে । 

ভরত দাঁড়িয়ে আছে এক পাশে । হঠাৎ পেছন থেকে তার কাঁধে একজন চাপড় মারল । ফিরে 
দাঁড়িয়ে কিছুটা বিস্ময়ে ও বিরক্তিতে ভু কুঞ্চিত করল, তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে সম্পূর্ণ অচেনা 
একজন মানুষ । একজন হোমরা-চোমরা মৌলবি, শেরওয়ানি ও জরির চুমকি বসানো কোট পরা, 
মাথায় ঝালর লাগানো ফেজ, মুখের দাড়িতে লালচে রং মাখানো । নিশ্চয়ই ভরতকে অন্য কেউ 
ভেবে ভুল করেছে। 

ভরত কিছু বলার আগেই সে বলল, কী রে ভরত, চিনতে পারছিস না ? 

ভরত সত্যিই পারছে না চিনতে । কলকাতা শহরে এই প্রথম হঠাৎ তাকে কেউ নাম ধরে 
সম্বোধন করল, অথচ বুঝতে না পারছে না সে কে ! ভরত ভেবেছিল, এতদিন বাদে তাকে চেনাই 
শক্ত । 

ভরত কী বলবে ভেবে পাচ্ছে না দেখে সেই লোকটি আবার হেসে বলল, আমি একটু মুটিয়েছি, 
তা বলে কি চেনা যাবে না ? আমি ইরফান রে, ইরফান ! 


৪৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরত এবার আনন্দময় বিস্ময়ে চেঁচিয়ে উঠল, ইরফান, তুই ? 

দুই বন্ধু আলিঙ্গনাবদ্ধ হল । | 

প্রাথমিক বিস্ময় কেটে যাবার পর, কুশল প্রশ্নাদি সেরে ভরত জিজ্ঞেস করল, কী ব্যাপার রে, 
ইরফান, তুই যে খুব মুসলমান সেজেছিস ? সেইজন্যই তোকে দেখে ধারণাও করতে পারিনি । 

ইরফান বলল, সে কী ভায়া, মোছলমানের ছেলে মোছলমান হব না কি হিদু হব ? 

ভরত বলল, তা বলছি না। তুই ডারউইন সাহেবের খুব ভক্ত ছিলি। তোর সঙ্গে আমার যখন 
শেষ দেখা হয়, তুই আমাকে অনেকক্ষণ ধরে ডারউইন তত্ব বুঝিয়েছিলি, আমার এখনও মনে আছে । 

ইরফান উদারভাবে হেসে বলল, তাই বুঝি ? ডারউইন তত্ব, তা হবে! 

ভরত বলল, তুই তখন তোর একটা সংশয়ের কথাও বলেছিলি । ডারউইন তত্ব অভ্রান্ত, এবং 
সেটা মানলে ঈশ্বর-আল্লা বা মানুষের কোনও সৃষ্টিকতাঁকে মানা যায় না। তা হলে আর আমরা কেউ 
হিন্দু বা মুসলমান থাকি না । 

ইরফান বলল, ছাত্র বয়েসে ও রকম এক একটা থিয়োরি নিয়ে মাথা গরম হয় । তুই এখনও ও 
সব মনে করে রেখেছিস ? ডারউইন তত্ব অভ্রান্ত কে বলেছে ? যত্তসব গাঁজাখুরি । ওরে ভাইরে, ধর্ম 
না আঁকড়ে ধরলে কি সমাজে টেকা যায়, না উন্নতি করা যায় ? তুই যদি ধর্ম না মানিস, তা হলে তুই 
কে? হিদুও না, মোছলমানও না, কুষ্টরোগীর মতন অস্পৃশ্য ! আমি এখন দিনে পাঁচ ওয়ক্ত নামাজ 
পড়ি, এই শরীরে আল্লার করুণার স্পর্শ পাই ! ভাল কথা, তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলি ? 
যাদুগোপালের কাছে একদিন তোর কথা জিজ্ঞেস করেছিলাম, সেও কোনও সন্ধান জানে না। 

ভরত বলল, একটা চাকরি পেয়ে চলে গিয়েছিলাম কটকে । 

ইরফান বলল, এখনও সেখানে থাকিস ? কলকাতায় কাজে এসেছিস ? 

ভরত বলল, না, কংগ্রেসের অধিবেশন দেখতে এসেছিলাম । 

মুখের মধ্যে যেন হঠাৎ একটা গন্ধ-পোকা ঢুকে গেছে, এই ভাবে ওষ্ঠ বিকৃত করে ইরফান বলল, 
কংগ্রেস ! তুই বুঝি কংগ্রেসি হয়েছিস শালা ? আর মোছলমানরা যাতে কংগ্রেসে যোগ না দেয়, আমি 
সেটাই প্রচার করছি। 

শেষ বেল বেজে উঠল, আর সময় নেই, এখনি নাটক শুরু হয়ে যাবে । দুজনের বসার আসনও 
এক জায়গায় নয় । 
আছে । বড় ভাল লাগল তোকে দেখে । সৈয়দ আমির আলির যে বাড়িতে আমি একসময় আশ্রিত 
ছিলাম, তোর মনে আছে ? সেই বাড়িটা আমি কিনে নিয়েছি । ওদের অবস্থা পড়ে গিয়েছিল, বেশ 
সস্তাতেই পাওয়া গেছে। মুর্শিদাবাদের পাট চুকিয়ে দিয়েছি, এখন এখানেই আমার আস্তানা । 

তারপর ভরতের দিকে তাকিয়ে ইরফান নিঃশব্দে এমনভাবে হাসল, যে-হাসির মর্ম কলেজ জীবনে 
দরিদ্র, পরাশ্রয়ী ইরফানকে যারা দেখেছে, তারাই শুধু বুঝবে ! 

বারো টাকার সবচেয়ে দামি আসনে অন্যান্য দর্শকদের মাঝখানে ভরতকে বড়ই বেমামান লাগে । 
আর সকলেরই অঙ্গে এশ্বর্যের তকমা লাগানো, তারা আড়চোখে হংসদের মধ্যে বকের মতন ভরতকে 
দেখছে। ভরত ভুক্ষেপ করল না। 

ড্রপসিন ওঠার পর থেকেই বোঝা যায় ক্লাসিকের সঙ্গে অন্যান্য থিয়েটারের কত তফাত । 
মঞ্চসজ্জা, আলো, পশ্চাৎপট সবই নতুন ধরনের । কনসার্ট বাজনাও শ্রবণ-সুখকর । লোকে মুখে 
মুখে কৃষ্ণকান্তের উইল বললেও এই নাটকের নাম ‘ভ্রমর’ । নাট্যরূপ দিয়েছে স্বয়ং অমরেন্দ্রনাথ দত্ত, 
নায়ক গোবিন্দলালের চরিত্রেও সে নিজে | রোহিণীর ভূমিকায় নয়নমণি, ভ্রমর সেজেছে তিনকড়ি 
দাসী । এই সব নট-নটাই ভরতের অপরিচিত । 

কিছুক্ষণ নাটক চলার পর প্রথম বিস্ময়ের আঘাতটা তেমন তীব্র ভাবে আসেনি । রোহিণীর 
অভিনয় দেখতে দেখতে তার একসময় মনে হল, মুখের আদলটা কেমন যেন চেনা চেনা । একটু 
পরে সে বুঝতে পারল, এ রকম মনে হবার কারণ কী । তার স্ত্রী মহিলামণির সঙ্গে এই রমণীর মুখের 


৪৩১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেশ মিল আছে, বিশেষত এক পাশ ফিরলে মহিলামণিই মনে হয় । 

অন্যমনস্ক হয়ে গেল ভরত, নাটক দেখার দিকে আর মন রইল না । মনে পড়তে লাগল তার 
পরলোকগতা স্ত্রীর কথা । বড বাঁচার আকাঙ্ক্ষা ছিল মহিলামণির | জীবনটাকে সে বেশ সুন্দর 
সাজিয়ে-গুছিয়ে রাখতে চেয়েছিল, প্রবল ঝড়ের ফুৎকারে সব উড়ে গেল ! ভরতের সঙ্গে যদি নিজের 
ভাগাটা জড়িয়ে না নিত, তা হলে মহিলামণিকে হয়তো পৃথিবী থেকে অত তাড়াতাড়ি বিদায় নিতে 
হত না। ভরতের জীবনটাই যে অভিশপ্ত ! একটি পুত্র সন্তান রেখে গেছে মহিলামণি, মামাদেব 
বাড়িতে সে বর্ধিত হচ্ছে, সে কেমন আছে কে জানে ! ভরত ইচ্ছে করেই তাকে দেখতে যেতে চায় 
না। 

মঞ্চেব বোহিণী একটা গান গেযে উঠতেই ভরতের বুকে কে যেন সজোরে একটা মুষ্ট্যাঘাত 
করল । এতক্ষণ কী ভুল ভাবছে সে ! মহিলামণিকে সে চিতায় পুড়ে যেতে দেখেছে । রোহিণীবেশী 
এই রমণীব সঙ্গে মিল তো ভুমিসৃতার | ভুমিসৃতার মতন মুখের আদল দেখেই তো সে মহিলামণির 
প্রতি আকৃষ্ট হয়েছিল । 

ভূমিসৃতা ' এক অপমানিতা মানবী, দুঃখে-অভিমানে-ক্রোধে সে একদিন অদৃশ্য হয়ে গিয়েছিল । 
এই কি সেই ভুমিসৃতা ? সে নাচ জানত, গান জানত । ভরতের মতনই সে ছিল ভাগ্যহীনা, রূপ-গুণ 
ছিল তার অভিশাপ । এই দুই ভাগ্যহীন-ভাগ্যহীনা এক সঙ্গে মিলতে চেয়েছিল, পৃথিবীর আর সব 
মানুষ ঝাঁপিয়ে পড়ে বাধা দিয়েছে । 

পাশেব দর্শকটিব দিকে ফিরে ভরত জিজ্ঞেস করল, মহাশয়, রোহিণীর পার্টে যে নেমেছে, ওব নাম 
কী? 

ককণ দৃশ্য দেখে লোকটির চোখ ছলছল করছে, সে ধরা গলায় বলল, চুপ, চুপ । নয়নমণিকে 
চেনেন না, মোসাই নতুন বুঝি কলকেতায় ? বাঙালদেশ থেকে আসচেন ? 

আশপাশ থেকে আরও কয়েকজন বলে উঠল, সাইলেন্ট, নয়নমণির গানটা শুনতে দিন । 

নয়নমণি না ছাই, এ নিঘাতি ভূমিসৃতা । ভরতের ভুল হতেই পারে না। ওই কণ্ঠস্বর কি সে 
জীবনে ভুলতে পাবে £ 

ভরত বসে আছে দোতলায়, তার ইচ্ছে হল উঠে. গিয়ে রেলিং ধরে সে চিৎকার করে ডাকে, 
ভূমিসৃতা, ভূমিসূতা ! এই যে আমি এখানে । 

কিন্ত এ রকম কিছু কবলে লোকে তাকে পাগল বলবে, ঘাড ধবে বার করে দেবে। সে 
অধীরভাবে নাটক শেষ হবার জনা অপেক্ষা করতে লাগল । 

সেই লাজুক, নতমুখী ভুমিসৃতা এমন দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে, এই রূপান্তর এক 
একসময অবিশ্বাসা মনে হচ্ছে । আবার এক একবার মনে হয়, ভূমিসূতা যেন ভরতকে দেখতে 
পেয়েছে, ওপরের দিকে মুখ তুলে ভরতের দিকে তাকিয়েই পার্ট বলে যাচ্ছে। 

মঞ্চে অনেক বকম কেরামতি দেখাল অমর দত্ত । মস্তবড় একটা ঘোড়ায় চড়ে এল একবার, 
দর্শকদের মাতালো, কাঁদালো । পুকুরে ডুবে আত্মহত্যা করতে গেল রোহিণী, সেখানে ঝাঁপ দিয়ে 
পড়ে উদ্ধার করতে গেল গোবিন্দলাল, জল ছিটকে এসে স্টেজ ভিজিয়ে দিল । ভরত এ সব কিছুই 
দেখছে না। সে থরথর করে কাঁপছে । আবার ভূমিসৃতাকে ফিরে পাবার সম্ভাবনাই যেন তার কাছে 
আশাতীত মনে হচ্ছে, সত্যি সত্যি ফিরে পেলে কী হবে ? 

নাটক শেষ হল, দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানাল বেশ কয়েক মিনিট ধরে । ভিড় ঠেলে 
সহজে নীচে নামা যায় না। ধাক্কাধাক্কি করতে গেলে ধিরক্ত হয় | ভরতকে যত তাড়াতাড়ি সম্ভব 
গ্রিন কমে পৌঁছতেই হবে । প্রথম চারিচক্ষু মিলনের পর তাকে কী বলবে ভূমিসূতা ? 

গ্রিন রুম পর্যন্ত যেতে হল না। আজ যেন বিশেষ তাড়া আছে নয়নমণির, ভাল করে মুখের রং 
না ধুয়েই সে বেবিয়ে পড়েছে, সারা শরীরে একটা কালোরঙের শাল জড়ানো, মুখখানিও অনেকটা 
ঢাকা । তবু অনেক দর্শক ছুটছে তার পিছুপিছু, দু-তিনজন যুবক হাত ধরাধরি করে তাকে আড়াল 


করে আছে। 
৪৩২ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গেটের ঠিক সামনেই অপেক্ষমাণ একটি সুসজ্জিত জুড়িগাড়ি । ভরত সে দিকে ছুটে গেল । ভক্ত 
দর্শকরা নয়নমণিকে ভাল করে দেখবার জন্য রীতিমতন হুড়োহুড়ি শুরু করে দিয়েছে, চ্যাঁচাচ্ছে, ভরত 
সেই ভিড় ভেদ করতে পারছে না, সে ভূমিসুতার নাম ধরে ডাকলেও তা শুনতে পাবার কথা নয় । 

একটি অতি সুদর্শন যুবক নয়নমণির হাত ধরে তুলল সেই জুড়িগাড়িতে, তারপর নিজেও সে 
বসল তার মুখোমুখি | দেহরক্ষীরা ঠেলে ঠেলে সরিয়ে দিল সকলকে । নয়নমণি একবার ভরতকে 
দেখতে পেল কি পেল না বোঝা গেল না । চলতে শুরু করল গাড়ি । 

ভরতকে কেউ যেন একটা থাপ্লড় কষিয়েছে। অপমানে বিবর্ণ তার মুখ | কী ভুল সে করতে 
যাচ্ছিল ! এই নয়নমণি যদি সেই ভূমিসৃতা হয়, তা হলে তার সামনে সে দাঁড়াবে কোন পরিচয়ে ? 
ভূমিসুতাকে সে একদিন চরম অপমান করেছিল । সেই ভূমিসূতা আজ কত সার্থক, রূপ আরও খুলে 
গেছে, কত জনপ্রিয় সে ! সেই তুলনায় ভরত সব দিক থেকে একজন ব্যর্থ মানুষ, জীবনের কাছে 
পরাজিত | ভূমিসূতার কাছে এখন তার ক্ষমা চাওয়ারও কোনও মূল্য নেই। 

একটু পরে ফাঁকা হয়ে গেল রাস্তা । তবু কিছুক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল ভরত । রাত হয়েছে 
অনেক, কাছাকাছি একটাও ভাড়ার গাড়ি দেখা যাচ্ছে না। ঈষৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করল 
ভরত । শুনশান পথ, সে একাই হাঁটছে । 


৫৬ 


প্রতিদিন সকালবেলা বাধ্য, সুশীল ছাত্রের মতন মাস্টারমশাইয়ের কাছে পাঠ নিতে বসে 
অরবিন্দ । সে শিক্ষা করছে মাতৃভাষা ৷ দীনেন্দ্রকুমার রায়কে আনানো হয়েছে কলকাতা শহর থেকে, 
যদিও শিক্ষকতার কোনও অভিজ্ঞতাই তার নেই। দীনেন্দ্রকুমার এক দরিদ্র বাঙালি লেখক, 
কলকাতার কল-কোলাহল ও সাহিত্য-পরিবেশ ছেড়ে এই নিস্তরঙ্গ বরোদায় এসে পড়ে থাকার কোনও 
বাসনা তার ছিল না, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা । বাংলা গল্প-প্রবন্ধাদি লিখে পয়সা পাওয়া যায় 
না, তাই বাধ্য হয়ে গৃহ-শিক্ষকতার কাজ নিতে হয়েছে । এমন ছাত্র পাওয়াও অবশ্য ভাগ্যের কথা । 
ছাত্রটি মাস্টারের থেকে অনেক বেশি জ্ঞানী এবং স্বয়ং একজন অধ্যাপক । বরোদা রাজ-কলেজে 
ইংরেজির অধ্যাপক হিসেবে এর মধ্যেই অরবিন্দর বেশ নাম ছড়িয়েছে । 

ছাত্র হিসেবে অরবিন্দ শুধু যে মনোযোগী তা-ই নয়, অতি খুঁতখুঁতে । বাংলা তার মাতৃভাষা হলেও 
শৈশব থেকেই সে মাতৃসঙ্গ বঞ্চিত, এই ভাষাতে সে কথা বলতেও পারে না। কিন্তু এখন সে 
উত্তমরূপে বাংলা শেখার জন্য বদ্ধপরিকর । এক একখানি বাংলা বই ধরে ধরে সে প্রতিটি শব্দের 
অর্থ বুঝে নিতে চায় । 

আজ সকালে পড়ানো হচ্ছে দীনবন্ধু মিত্রের 'লীলাবতী” | তার এক জায়গায় রয়েছে একটি রসের 
ছড়া : 
মাসীর পিরীতে মামা হ্যাঁকচ প্যাঁকচ... 

দীনেন্দ্রকুমার ছড়াটি পড়ে শোনাতেই অরবিন্দ জিজ্ঞেস করল, হোয়াট ইজ হ্যাঁকচ প্যাঁকচ ? 
দীনেন্দ্রকুমার মুচকি হেসে বলল, সব কথার অনুবাদ হয় না। ওটা বুঝে নিতে হবে । বুকে হাত 
বুলোলেই টের পাওয়া যায় । 

অরবিন্দ গম্ভীর প্রকৃতির মানুষ, রঙ্গ-রসিকতার বিশেষ ধার ধারে না। সে বলল, প্রত্যেকটি 
শব্দেরই নিশ্চয়ই একটা কিছু অর্থ থাকবে । কেন অনুবাদ করা যাবে না ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৩৩ 


ছাত্রের ধমক খেয়ে শিক্ষক প্রথমে মাথা চুলকে বলল, হ্যাঁকচ প্যাঁকচ মানে, ইয়ে, মানে... । 
তারপর দীনেন্দ্রকুমার এক গেলাস জল পান করে গোঁফ টানতে টানতে বিড়বিড় করে বলল, হ্যাঁকচ 
প্যাকচ ইজ, ইজ, ইট মিন্স, নাঃ মশাই, এর ইংরিজি করা আমার বাপের সাধ্যেও কুলোবে না। 
অনেক বাংলা কথা আছে, তার ইংরিজি হয় না। 

অরবিন্দ জিজ্ঞেস করল, যেমন, যেমন ? আর কোন বাংলা কথার ইংরেজি হয় না ? 

দীনেন্দ্রকুমাব বলল, যেমন ধরুন আড্ডা, গুলতানি । ইংরেজরা আড্ডাও দেয় না, এর ইংরিজিও 
হয় না ! আমাদের স্ত্রীলোকরা কথায় কথায় অভিমান করে, মেমসাহেবদের অভিমানের বালাই নেই, 
তাই ‘অভিমান’ শব্দটার ইংরিজিও কখনও শুনিনি । তারপর ধরুন, ন্যাড়া নেড়ীদের ধেই ধেই 
নেত্য ! এই ধেইধেইয়ের কী ইংরেজি করব বলুন ! 

অরবিন্দ তবু ভুরু কুঁচকে বলল, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাঁকচ প্যাঁকচ ! 

বাইরের বারান্দায় বসে শীতের রোদ পোহাতে পোহাতে বারীন্দ্র একটা বাংলা নভেল পড়ছিল । 
সে হো-হো করে হেসে উঠল । 

দীনেন্দ্রকুমার বলল, আপনি পিরীত কথাটার মানে বুঝেছেন তো ? কারুর সঙ্গে পিরীত হলে 
তবেই ওই কথাটার মানে বোঝা যায় । আপনি বরং এক কাজ করুন, এবারে ঝটপট একটা বিয়ে 
করে ফেলুন ! 

এ কথায় ক্রুদ্ধ, বিরক্ত বা লজ্জিত হল না অরবিন্দ । সোজাসুজি দীনেন্দ্রকুমারের চোখের দিকে 
কয়েক পলক তাকিয়ে থেকে বলল, নট এ ব্যাড আইডিয়া । আমি বিবাহের জন্য মনস্থির করে 
ফেলেছি । 

দীনেন্দ্রকুমার বলল, খুব ভাল কথা । দেখেশুনে একটি বুদ্ধিমতী বাঙালি মেয়েকে ঘরনি করে 
আনুন, দিব্যি গড়গড় করে বাংলা শিখে যাবেন । মাস্টার রাখার আর দরকার হবে না। 

অরবিন্দ একটুক্ষণ নীরব হয়ে রইল ৷ নিজের জীবন সম্পর্কে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা 
আছে। এই একটি দেশীয় রাজ্যে সারাজীবন অধ্যাপনা করে কাটিয়ে দেবার বিন্দুমাত্র বাসনা তাঁর 
নেই। ভারতের রাজধানী সকল কর্মকাণ্ডের কেন্দ্র, সেখানে একসময় তাকে পৌছতেই হবে । তার 
আগে প্রস্তুতির প্রয়োজন । আপাতত জীবনের এই পর্বে তাকে সংসারী হতে হবে, নারীবিহীন সংসার 
সংসারই নয় । 

কিন্তু কে তার বিবাহের ব্যবস্থা করবে ? পিতা নেই, মা থেকেও নেই, মাতামহ পৃথিবী ছেড়ে চলে 
গেলেন, পিতৃ-মাতৃকুলের আর কারুর সঙ্গে বিশেষ সংশ্রব রাখেনি অরবিন্দ, তার দুই দাদাও খোঁজখবর 
নেয় না। এ তো আর ইংল্যান্ড নয় যে নাচের আসরে রূপসী যুবতীদের সঙ্গে পরিচয় হবে, বিশেষ 
কোনও একজনকে পছন্দ হলে তার সঙ্গে কোর্টশিপ চলবে কিছুদিন, তারপর একদিন বিবাহের 
প্রস্তাব । মাঝখানে কোনও তৃতীয় ব্যক্তি থাকে না। কিন্তু এ দেশে তো সে সুযোগ নেই, অবিবাহিতা 
তরুণীরা সব গৃহবন্দিনী, এ দেশের দু'জন নারী-পুরুষ বিবাহ করে না, তাদের বিবাহ দিতে হয়। 
ইংল্যান্ডে থাকার সময় এডিথ আর এস্টেল নামে দুটি রমণীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল, তাদের 
যে-কোনও একজনকে অনায়াসে জীবনসঙ্গিনী করে নেওয়া যেত, কিন্তু অরবিন্দ তখনই ঠিক করে 
নিয়েছিল, ইংল্যান্ড নয়, ভারতই তার যোগ্য স্থান, সুতরাং কোনও ভারতীয় নারীই হবে তার স্ত্রী । 

বারীন্দ্র বই মুড়ে রেখে ঘরের মধ্যে এসে সাগ্রহে বলল, সেজদা, আপনি বিয়ে করবেন ? এখানে 
আসার আগে কলকাতায় গিয়েছিলাম, বাবার এক বন্ধুর বাড়িতে একদিন চায়ের নেমন্তন্ন ছিল। সে 
বাড়িতে একটি মেয়েকে দেখেছি, অতীব সুশ্রী, লেখাপড়ায় নাকি ফার্ম হয়, ভাল গান জানে, 
তরতরিয়ে ইংরিজিতে কথা বলতে পারে | তাকে দেখেই মনে হয়েছিল, আহা, এই মেয়েটি আমার 
সেজোবউদিদি হলে বেশ মানাত । এতদিন ভয়ে এই কথাটা আপনাকে বলতে পারিনি । চলুন না, 
একবার সবাই মিলে কলকাতায় তাকে দেখতে যাই । ব্রাহ্মাবাড়ির মেয়ে, নিঃসঙ্কোচে সামনে কথাবার্তা 
বলতে পারে । 

অরবিন্দ ওষ্ঠ বক্র করে বলল, ব্রাহ্ম ? ওই যারা পায়ে মোজা পরে হাঁটে, পিয়ানো বাজায়, নকল 


8৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গলায় কথা বলে, ভাসা ভাসা প্রণয়ের ভাব করে, ওই সকল মেয়ে আমার দু' চক্ষের বিষ ! কোনও 
ব্রাহ্ম মেয়েকে আমি কদাচ বিবাহ করব না! 

বারীন্দ্র অবাক হয়ে বলল, কিন্তু আমরাই তো ব্রাহ্ম ! 

অরবিন্দ বলল, বাবা ব্রাহ্ম ছিলেন, আমি নই । শুনেছি বাবাও শেষ জীবনে ব্রাহ্মধর্মের রীতিনীতি 
কিছুই মানেননি । আমিও মানি না। ইংরিজি জানা স্ত্রীও আমি চাই না। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে 
যেমন সব রমণীদের বর্ণনা আছে, সেই সব হিন্দু মেয়েদের একনিষ্ঠতা, কোমলতা, প্রেমের গভীরতা, 
সেবাপরায়ণতা, আহা কী অপূর্ব সব চরিত্র, তেমন কারুকে পেলে এক্ষুনি বিবাহ করি । 

দীনেন্দ্রকুমার সহাস্যে বলল, ওসব তো মশাই সব কাল্পনিক চরিত্র ! 

অরবিন্দ বলল, বাস্তবে হিন্দু পরিবারে অমন নারী নেই ? আমি বিশ্বাস করি, অবশ্যই আছে। 

দীনেন্দ্রকুমার বলল, থাকলেও কোনও মানসম্পন্ন হিন্দু পরিবার আপনাকে মেয়ে দেবে কেন? 
একে ব্রাহ্ম পরিবারে জন্ম, তারপর বিলেতে কাটিয়েছেন চোদ্দো বছর । আপনার তো জাত গেছে! 

অরবিন্দ বলল, প্রায়শ্চিত্ত করে হিন্দু সমাজে ফেরা যায় না ? শুনেছি এমন হয় ! 
দীনেন্দ্রকুমার বলল, তা হতে পারে । কিন্তু প্রায়শ্চিত্ত করতে গেলে আপনাকে গোবর খেতে 
হবে । পারবেন? 

অরবিন্দ দৃঢ়স্বরে বলল, কেন পারব না ? গোবরই খাব । এক কাজ করা যাক, সংবাদপত্রে পাত্রীর 
জন্য বিজ্ঞাপন দেওয়া যায় না ? আপনি একটি বিজ্ঞাপনের খসড়া মুসাবিদা করুন ! 

এরপর কয়েকদিন ধরে চলল বিবাহের আলোচনা । 

এ বাড়িতে সর্বক্ষণই যেন হট্টমালা চলে । প্রচুর ঝণগ্রস্ত অবস্থায় পাটনার দোকানটি তুলে দিয়ে 
বারীন্দ্র এখানে এসেছিল কিছু মূলধন সংগ্রহের আশায় । কিন্তু ছোট ভাইয়ের ব্যবসায়িক উদ্যমের 
ব্যাপারে অরবিন্দর কোনওরকম আগ্রহ নেই । অরবিন্দর উপার্জন কম নয়, কিন্তু বেহিসেবি স্বভাবের 
জন্য তার সঞ্চয় কিছু নেই । পাগল মায়ের চিকিৎসার জন্য সে নিয়মিত টাকা পাঠায় । এখানকার 
কেউ সাহাযাপ্রার্থী হয়ে এলে সে সত্যমিথ্যা যাচাই না-করেই অকাতরে দান করে । কোনও কোনও 
মাসের শেষে তাকেই ধার করে চালাতে হয় ! 

দীনেন্দ্রকুমার মজলিশি স্বভাবের মানুষ ! বারীন্দ্র তার রাঙা মাকে বিপদের মুখে ফেলে এসেছে, 
আর সেখানে ফেরার নাম করে না। এখানেই সে কোনও জীবিকার সন্ধানে আছে। স্থানীয় কিছু 
কিছু ব্যক্তি যখন তখন এসে পড়ে গল্পগুজবের জন্য, কেউই না খেয়ে ফেরে না। শশিকুমার হেস 
নামে একজন চিত্রকর এ বাড়িতে নিয়মিত অতিথি । সে-ও আসে আড্ডার লোভে । শশিকুমারকে 
দেখে বাঙালি বলে বোঝাই যায় না, সে অতি গৌরবর্ণ যুবাপুরুষ । তার গোফ দাড়ির রংও কটা, 
সবসময় সাহেবি পোশাকে থাকে, মাথার টুপিটিও খোলে না। চিত্রকলা শিক্ষার জন্য শশিকুমার বহু 
বছর ফ্রান্স, জামাঁনি ও ইতালির ফ্রোরেন্স শহরে কাটিয়েছে, তাকে ইতালিয়ান বলে চালিয়ে দিলে কেউ 
অবিশ্বাস করবে না। কিন্তু চেহারা বা পোশাক যে-রকমই হোক, শশিকুমার মনেপ্রাণে বাঙালি, 
ইংরেজি ভাষাটিও সে ভাল জানে না। এক ফরাসি প্রণয়িনীকে সে কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মমতে 
বিবাহ করতে চেয়েছিল, কিন্ত ব্রাহ্মসমাজের নেতারা এক অজ্ঞাতকুলশীলা রমণীর সঙ্গে এই বিবাহ 
সমর্থন করেননি । বরোদায় কেউ তাঁর সঙ্গে ওই রমণীর সম্পর্ক নিয়ে মাথা ঘামায় না। 

একদিন আর একটি ব্যক্তি এক বিচিত্র আবেদন নিয়ে উপস্থিত হল । সে বাংলায় কথা বললেও 
তাকে দেখেও বাঙালি বলে মনে করার উপায় নেই । অতি দীর্ঘকায় বলশালী এক যুবা, মুখে মস্ত বড় 
গোঁফ, মাথায় পাগড়ি, হাতে একটি প্রকাণ্ড লাঠি । বৈঠকখানা ঘরে অরবিন্দ তখন অন্যদের সঙ্গে 
কথাবার্তা বলছিল, সেই লোকটি সরাসরি ঢুকে এসে, প্রথমেই অরবিন্দকে চিনে নিয়ে তার কাছে হাঁটু 
গেড়ে বসে পড়ে বলল, আমি অনেক ঘুরে ঘুরে আপনার কাছে এসেছি । আপনাকে সাহায্য করতেই 
হবে। বাঙালিকে বাঙালি সাহায্য করে না, এই অপবাদ আপনি ঘুচাতে পারেন অবশ্যই । আপনার 
সাহায্য ব্যতিরেকে আমার আর গতি নেই, আমি এখানেই হত্যে দিয়ে পড়ে থাকব । 

লোকটি এমন ঝড়ের বেগে কথা বলতে লাগল যে সমস্ত বাংলা বুঝতে পারল না অরবিন্দ । সে 


৪৩৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাকাল দীনেন্দ্রকুমারের দিকে । 

দীনেন্দ্রকুমারের প্রথমেই মনে হল, লোকটি ছদ্মবেশী গোয়েন্দা নয় তো ! পুণায় দু'জন সাহেব 
খুনের জের এখনও চলছে, পুলিশ হন্যে হয়ে খুঁজছে আর কোথাও কোনও ষড়যন্ত্র চলছে কি না। 
এই লোকটির ধরন ধারণ সন্দেহজনক । এমনও হতে পারে, এ নিজেই কোনও ষড়যন্ত্রকারী ! 

দীনেন্দ্রকুমার জিজ্ঞেস করল, আপনার নাম কী ? আপনি কোথা থেকে আসছেন? 

লোকটি বলল, সবাইকে বলি, আমার নাম যতীন উপাধ্যায়। আসল নাম যতীন্দ্রনাথ 
বন্দ্যোপাধ্যায়, বামুনের ছেলে, বাংলাদেশের এক গ্রামে আমার জন্ম । ছেলেবেলা থেকে আমার খুব 
সাধ, আমি সৈনিক হব । সেনাবাহিনীতে যোগ দিয়ে লড়াই করব । কিন্তু আমি সারা ভারতবর্ষ 
ঘুরেছি, কিন্তু বাঙালি শুনলে ইংরেজ সরকার তো সেনাবাহিনীতে নেবেই না, কোনও দেশীয় রাজ্যও 
সুযোগ দিতে চায় না । আমি শুনেছি, এখানকার সেনাপতি মশাই স্যারের বন্ধু, স্যার যদি আমার হয়ে 
একটু বলেন-__ 

দীনেন্দ্রকুমার বললেন, বাঙালিকে নিতে চায় না, এটা এমন কিছু আশ্চর্য কথা নয় । কিন্ত কোনও 
বাঙালি যে স্বেচ্ছায় সৈনিক হয়ে লড়াই করতে চায়, এমন পরম আশ্চর্য কথা কখনও শুনিনি । 
আপনার এরকম উদ্ভুট শখ হল কেন ? 
থাকলে দশটা লোককে একসঙ্গে সামাল দিতে পারি । আমি তলোয়ার খেলা জানি । কুস্তিতে বড় 
বড় পালোয়ানদের হার মানিয়েছি। একবার অযোধ্যার জঙ্গলে একটা বাঘের মুখে পড়েছিলাম । এই 
দেখুন, আমার পিঠে থাবার দাগ । বাঘ কিন্তু আমাকে ঘায়েল করতে পারেনি, নিজেই পিঠটান 
দিয়েছে । আমি বন্দুক চালাতেও পারি । আমার যোগ্যতা কম কীসে বলতে পারেন ? শুধু বাঙালি 
ৰলে আমার চাকরি হবেনা? 

এবার অরবিন্দ বলল, বাঙালির মধ্যে যে এরকম বীরপুরুষ আছে, তা দেখে বড় সন্তুষ্ট হলাম । 
আমি মাধবরাওকে বলে আপনাকে সেনাবাহিনীতে ভর্তি করাবার চেষ্টা করব অবশ্যই । এখানে 
আপনি উঠেছেন কোথায় £ 

যতীন বলল, ভোজনং যত্রতত্র, শয়নং হট্ট মন্দিরে । 

অরবিন্দ বলল, আপাতত দু'-চারদিন আমার এখানেই থাকুন। এখন স্নান করে নিন, 
মধ্যাহ্ছভোজের সময় হয়ে গেছে। 

অতগুলি বছর বিলেতে কাটিয়ে এলেও অরবিন্দ সাহেবি খানা খায় না। সে প্রাণপণে বাঙালি 
হতে চায় বলে বাড়িতে ধুতি-কামিজ পরে, ডাল-ভাত-মাছের ঝোল আহারই তার পছন্দ । একজন 
রান্নার ঠাকুর আছে বটে, কিন্তু সে রান্নার কিছুই জানে না। ভাতে পোড়া লাগায়, ডালে নুন বেশি, 
মাছের ঝোল হয় কালিবর্ণ । প্রত্যেকদিন খেতে বসে দীনেন্দ্রকুমার বলে, উঃ, এই খাদ্য খেয়ে কি 
মানুষ বাঁচে ? এর মধ্যেই আমার পাগল হবার উপক্রম ! গৃহিণী না থাকলে কি সংসার চলে ? 

যতীন মাছের ঝোলমাখা ভাত মুখে দিয়েই থুঃ থুঃ করে ফেলে দিল । মুখ বিকৃত করে বলল, এই 
রান্না মানুষে খায় ! কাল আমি আপনাদের রান্না করে খাওয়াব । দেখবেন আমার হাতের গুণ । এই 

সত্যিই পরের দিন যতীনের হাতের রান্না খেয়ে সবাই ধন্য ধন্য করতে লাগল । লোকটি গুণী 
বটে। এ বাড়ির মজলিশে সে শিরোমণি হয়ে উঠল দু' দিনেই । অফুরস্ত তার গল্পের ভাণ্ডার । 
বারীন্দ্র অবিলম্বে তার চ্যালা হয়ে গেল। যতীনের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার কাহিনী শুনতে 
শুনতে দীনেন্দ্রকুমারও মুগ্ধ । 

অরবিন্দ গম্ভীর প্রকৃতির মানুষ, তার উপস্থিতিতে ঠিক আড্ডা জমে না। দুপুরবেলা অরবিন্দ 
কলেজে চলে গেলে তখন সবাই মন খুলে কথা বলে । ছবি আঁকা ছেড়ে শশিকুমারও এসে উপস্থিত 
হয়। 

কলকাতার কয়েকটি পত্রিকায় পাত্রী চাই-এর বিজ্ঞাপন বেরিয়ে গেছে, চিঠিপত্র আসতে শুরু 


৪৩৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করেছে ৷ গিরীশচন্দ্র বসু নামে এক ভদ্রলোক দু'-তিনখানা চিঠি লিখেছেন, তিনি ঘটকালি করছেন 
তাঁর এক বন্ধুর কন্যার জন্য । বন্ধুটির নাম ভূপাল বসু, কন্যাটির নাম মৃণালিনী, চোদ্দো বৎসর বয়েস, 
বেশ সুশ্রী, চোখ দুটিতে কোমলতা মাখানো | ভূপাল বসুও বিলেতে ছিলেন বেশ কিছুদিন, সেইজন্য 
বিলেত-ফেরত জামাতায় তাঁর আপত্তি নেই । 

বংশ ভাল, কন্যাটিও উপযুক্ত । গিরীশবাবু বঙ্গবাসী কলেজের অধ্যক্ষ, সুতরাং তাঁর কথার মূল্য 
আছে। অধ্যাপক অরবিন্দ ঘোষের সঙ্গে বন্ধু কন্যার বিবাহ দিতে তিনি খুবই আগ্রহী । এই বিবাহ 
যদি রেজিস্ত্রিমতে হয, তা হলে আব প্রায়শ্চিত্ত করার প্রশ্ন নেই । কিছুদিন আগে চিত্তরঞ্জন দাশ নামে 
এক বিলেতফেরত ব্যারিস্টার রেজিস্ট্রি বিয়ে করেছে । এখন অনেক বিলেতফেরতই শাস্ত্রমতে, পুরুত 
ডাকিয়ে বিয়ে করছে না। হিন্দু সমাজ যাদের জাতিচ্যুত করতে চায়, তারা সমাজের বিধানকে কলা 
দেখিয়ে সহজ সরল রেজিস্ট্রি বিবাহ সেরে নিচ্ছে । 

কিন্তু অরবিন্দ প্রথম থেকেই গোঁ ধরে বসে আছে, খাঁটি হিন্দুমতে, নারায়ণশিলা সাক্ষী রেখে, 
যজ্ঞাগ্নির সম্মুখে বিবাহ করবে | হিন্দুধর্মের প্রাচীন এতিহ্য ফরিয়ে আনতে হবে, সে বঙ্কিমের ভক্ত, 
ব্রাহ্মদেব বা সংস্কারপন্থিদেব সে দু' চক্ষে দেখতে পারে না। শুধু ফোটোগ্রাফ দেখেও পাকা কথা 
দেওয়া হবে না, কলকাতায় গিযে সে পাত্রী দেখে নিবচিন করবে । আগামী সপ্তাহে কলকাতায় 
যাওযার একটি দিন ধার্য হয়েছে । 

সন্ধের সময এ বাড়িতে হই-হট্টগোল একেবারে বন্ধ থাকে । কলেজ থেকে ফেরার পর চা পান 
সেবে অববিন্দ লিখতে বসে । এই সময় কোনওরূপ গোলমাল তার সহ্য হয় না । অরবিন্দ চলে যায় 
দোতলায, নীচেব বৈঠকখানায় দীনেন্দ্রকুমার-বারীন্দ্র-যতীনরা ফিসফিস করে কথা বলে কিংবা 
নিঃশব্দে তাস খেলে । 

ইংরেজি ভাষায় কবিতা বচনা করে অরবিন্দ । ছাত্র বয়েসে সে ভেবেছিল, শুধু কবিতাই রচনা 
করবে সারাজীবন, আর কোনও জীবিকা গ্রহণ করবে না। যদি সেই সঙ্কল্পই বজায় থাকত, তা হলে 
আব বোধহয় ভারতে ফেবাই হত না । ইংরেজ কবিদের মতন সে বড় বড় চুল রেখেছে, টাইবিহীন 
পোশাক পরেছে, কফিখানায বা বিভিন্ন পানশালায় সে তরুণ কবিবৃন্দের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সাহিত্য 
আলোচনা ও তর্কবিতর্কে অংশ নিয়েছে । কিন্তু একটা সময় সে বুঝতে পেরেছিল, সে কিছুতেই 
ইংরেজ কবিদের সমকক্ষ হতে পারবে না। যতই অন্তরঙ্গতা থাক, তবু যেন বন্ধুদের সঙ্গে 
রাজা-প্রজার সম্পর্ক উকি মাবে | বিপ্রবোত্তর ফরাসি দেশ কিংবা বিসমার্কের জামনি সম্পর্কে কোনও 
আলোচনায় অংশ গ্রহণ কবতে গেলে বন্ধুরা এমনভাবে তাকাত, যেন বলতে চাইত, তুমি তো পরাধীন 
দেশের মানুষ, তোমাব এসব বিষয়ে কথা বলার কী অধিকার আছে ! 

আইরিশরাও পরাধীন, তবু আইরিশ কবি-লেখকদের ইংরেজরা সমীহ করে । কারণ আইরিশরা 
স্বাধীনতার জন্য আন্দোলন করছে, মাঝে মাঝে চোরাগোপ্তা আক্রমণে সরকারকে কাঁপিয়ে দিচ্ছে । 
অনেক গুপ্ত সমিতি গড়ে উঠেছে সেখানে, কে যে সেইসব সমিতির সদস্য, আর কে নয়, তা বলা 
শক্ত । ভারতে তো স্বাধীনতা আন্দোলনের চিহ্নমাত্র নেই। ভারতীয়রা যেন চিরকালের জন্য 
পরাধীন থাকতেই প্রস্তুত । 

শুধু কবিতা লিখে টিকে থাকা যাবে না বুঝতে পেরেই অরবিন্দ আই সি এস পরীক্ষার জন্য প্রস্তুত 
হচ্ছিল । শেষ মুহূর্তে তার চৈতন্যোদয় হল । সিভিল সার্ভিসের অফিসার হয়ে ভারতে ফিরলে তাকে 
ইংরেজের সরাসরি দাসত্বই করতে হবে । ওপরওয়ালা হবে সব ইংরেজ, তাদের অঙ্গুলিহেলনে চলতে 
হয় নেটিভ অফিসারদের । তাই ঘোড়ায় চড়ার পরীক্ষা না-দিয়ে অরবিন্দ আই সি এস হবার বাসনায় 
জলাঞ্জলি দিল । বরোদার রাজার সচিবের চাকরি নিয়ে সে দেশে ফিরেছে, কোনও দিনই ইংরেজের 
অধীনে চাকরি করবে না, এই প্রতিজ্ঞা নিয়ে । 

এ ছাড়াও তার আরও পরিকল্পনা আছে। সব শুরু হবে ধীরে ধীরে । 

কবিতা লিখতে লিখতে অরবিন্দ এক একসময় চুপ করে বসে থাকে । মনের মধ্যে এক মধুর 
শিঞ্জিনী ধ্বনি শুনতে পায় । এবার একজন জীবনসঙ্গিনী আসছে । এখন কিছুদিন অন্য প্রবাহে 


8৩৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বইবে এ জীবন । 

বিবাহের পর এ বাড়ির এই আড্ডা ভেঙে দিতে হবে । বাংলা শিক্ষকের আর প্রয়োজন নেই। 
যতীনের চাকরির ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু বারীন কোথায় যাবে ? নবোঢ়া পত্বীকে নিয়ে মধুযামিনী 
যাপন করার সময় সে ছোট ভাইকে সঙ্গে রাখতে চায় না। 

একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে, কবিতার লাইন আর মাথায় আসছে না । কিশোরী 
বধূটির মুখখানি স্পষ্ট নয়, সে চপল পায়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি, তার লেখার টেবিলের পাশে 
এসে দাঁড়াচ্ছে, এই ছবিটিই চোখে ভেসে উঠছে বারেবারে । 

একসময় কলম বন্ধ করে অরবিন্দ তরতর করে নেমে এল নীচে । অন্য তিনজন তাস খেলছে 
মেঝেতে বসে, সে সামনে এসে দাঁড়িয়ে বলল, হ্যাঁরে বারীন তুই নিজের জীবন সম্পর্কে কিছু 
পরিকল্পনা করেছিস ? এইভাবে তো সারাজীবন চলবে না, ভবিষ্যৎ নিয়ে ভাবিসনি কিছু ? 

অতর্কিত প্রশ্নে বারীন্দ্র একটু দিশেহারা হয়ে গেল । আমতা আমতা করে বলল, মানে, পাটনায় 
আমার চায়ের দোকানটা প্রথমে ভালই চলছিল । কিছু টাকা পেলে ওই দোকানটাই আবার চালাতে 
পারি । 

অরবিন্দ বলল, সে জন্য আমি টাকা দেব না । আমার ভাই সারা জীবন চায়ের দোকান চালাবে, 
সেটাও আমি চাই না। 

দীনেন্দ্রকুমাব বলল, ভদ্রলোকের ছেলে চায়ের দোকান চালাবে কী ! সে ভারী বিদঘুটে ব্যাপার ! 

বারীন্দ্র মাথা চুলকে বলল, আর তো কিছু শিখিনি । লেখাপড়াও তেমন হল না। 

অরবিন্দ বলল, আমি ভাবছি, তোকে দেশের কাজে লাগাব । 

বারীন্দ্র উৎসাহিত হয়ে বলল, স্বদেশি ভাণ্ডার ? তা পারব, তাঁতের কাপড়, মাদুর, গামছা বিক্রি 
কবব । কলকাতায় এরকম গোটাকতক ভাণ্ডার হয়েছে শুনেছি । 

অরবিন্দ ধমক দিয়ে বলল, আবার বিক্রির কথা ! ওই বুঝি দেশের কাজ ? দেশের কাজ মানে 
হচ্ছে স্বাধীনতার জন্য প্রস্তুতি | 

বারীন্দ্র আবার অবাক হয়ে বলল, স্বাধীনতা ? তার মানে ? 

অরবিন্দ বলল, স্বাধীনতার মানে বুঝিস না ? স্বাধীনতা মানে পরাধীনতার অবসান । ইংরেজদের 
দাসত্ব শৃঙ্খল ভেঙে গুড়য়ে দিতে হবে । আমরা স্বাধীন জাতি হব। 

দীনেন্দ্রকুমার বলল, সে কী মশাই ! ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয়ে তারপর আমরা যাব 
কোথায় ? তাতে যে আবার নতুন বিপদ আসবে । এ দেশটা একবার দখল করে নিল পাঠানরা । 
তারপর এল মোগল । মোগলদের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিল ইংরেজ । এখন ইংরেজ যদি 
চলে যায়, তা হলে আবার নতুন কোনও রাজশক্তি আসবে । সীমান্তের কাছে থাবা উচিয়ে আছে রুশ 
ভালুক । ওরা এসে যদি রাজা হয়, তা হলে ইংরিজি ভুলে গিয়ে আমাদের আবার রুশি ভাষা শিখতে 
হবে। 

অরবিন্দ বলল, আবার কারুকে আসতে দেব কেন ? আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না? 
নিজেরা দেশটা চালাতে পারি না ? 

দীনেন্দ্রকুমার হেসে ফেলে বলল, কী যে বলেন মিঃ ঘোষ ! আমাদের কি সে শক্তি আছে? ঢাল 
নেই, তরোয়াল নেই, নিধিরাম সদার ! ইংরেজদের আমরা তাড়াবই বা কী করে, আর নতুন কেউ 
রাজত্ব করতে এলে তাকে রোখবারই বা কী সাধ্য আছে ? কেন, ইংরেজদের অধীনে আমরা দিব্যি 
আছি ! রুশদের সঙ্গে লড়াই ফড়াই ওরাই করবে । আমাদের ওসব ঝঞ্জাটে যাওয়ার দরকার কী ? 
কোনও না কোনও বিদেশি রাজার অধীনে আমরা থাকব, এটাই ভারতের নিয়তি ! 

অরবিন্দ বলল, যারা কাপুরুষ, তারাই এরকম নিয়তিবাদী হয় । সারা দেশটা কাপুরুষে ভরে 
গেছে। বিদেশি শাসকরা আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে । ইতালি, জামানি কেমনভাবে সঙ্ঘবদ্ধ 
হয়ে উঠে দাঁড়াল । আমেরিকা ইংরেজশাসন বন্ধনমুক্ত হয়ে নিজেরাই দেশ চালাচ্ছে, আমরা পারব না 
কেন? 
৪৩৮ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দীনেন্দ্রকুমার বলল, ওরা সাহেবের জাত । ওদের লড়াই করার অভ্যেস আছে । আমরা কি অন্তর 
ধরতে শিখেছি কখনও ? 

অরবিন্দ বলল, ইংবেজ সৈন্যবাহিনীতে ভারতীয় সেপাইদেরই সংখ্যা বেশি । তারাই তো লড়াই 
কবে। 

দীনেন্দ্রকুমাব বলল, যাই বলুন আর তাই বলুন মশাই, আপনার প্রস্তাব রূপকথার মতন 
শোনাচ্ছে। বাঘা বাঘা সব বিদেশি শক্তি অস্ত্র উচিয়ে আছে, তার মধ্যে আমরা দেশ চালাব ? সঃ ! 
কংগ্রেসে কোনও অধিবেশনেও তো কেউ কখনও স্বাধীনতার কথা বলে না ! কিছু চাকরি বাকরির 
সুবিধে আব করপোরেশন-মিউনিসিপ্যালিটিগুলোতে দুটো-চারটে দেশীয় প্রতিনিধিত্ব চাওয়া হচ্ছে, 
ইংরেজ সবকার তাই-ই দিতে চায় না। 

অরবিন্দ তাচ্ছিল্যের সঙ্গে বলল, কংগ্রেস ! ও তো কিছু বড়লোক আর উকিল-ব্যারিস্টারদের 
আড্ডাখানা । চোস্ত ইংরিজিতে ভিক্ষে চাওয়া । কংগ্রেসকে দিয়ে কিস্যু হবে না। অন্যভাবে তৈরি 
হতে হবে । বারীন, তুই কলকাতায় যেতে রাজি আছিস! 

বারীন্দ্র বলল, হ্যাঁ, যাব । কিন্তু সেখানে গিয়ে কোন কাজ শুরু করব, সেজদা ? 

অরবিন্দ বলল, অল্পবয়সী, স্বাস্থ্যবান ছেলেদের নিয়ে দল গড়তে হবে, তাদের শরীর গড়া আর 
অস্ত্রচালনা শিক্ষা দিতে হবে । তারপর তারা স্বাধীনতার মন্ত্রে দীক্ষা নেবে । এসবই করতে হবে 
খুব গোপনে গোপনে । দক্ষিণ ভারতে, উত্তর ভারতে এরকম অনেক গুপ্ত সমিতি স্থাপিত হয়েছে । 
বাঙালিরাই শুধু পিছিযে থাকবে ? 

দীনেন্দ্রকুমার বলল, অল্পবয়সী ছেলেদের ধরে ধরে না হয় দল গড়া হল । তাদের কী বোঝানো 
হবে ? তারা যদি জিজ্ঞেস করে স্বাধীনতার মানে কী ? ইংরেজদের সঙ্গে লড়াই করার শক্তি-সামর্থ্য 
অর্জন করা যাবে কী করে ? শুধু শুধু ছেলেভুলানো কথা বললে তো চলবে না। 

অরবিন্দ বলল, তাদের বোঝাবেন যে, ইংরেজদের সেনাবাহিনীতে যে সব হাজার হাজার ভারতীয় 
সেপাই আছে, স্বাধীনতার আহ্বান শুনে তারা সবাই বেরিয়ে আসবে । দেশীয় রাজ্যগুলি একযোগে 
ইংরেজদের বিকদ্ধে বিদ্রোহ করবে । পাহাড়ে অরণ্যে যত আদিবাসী আছে, তারা ক্রোধে ফুঁসছে, 
তাদের ওপর তা অবিচার অত্যাচার কম হয়নি । স্বাধীনতার ডাকে তারাও অস্ত্র নিয়ে ছুটে আসার 
জন্য প্রস্তুত । 

দীনেন্দ্রকুমাব বলল, সত্যিই এরা সবাই ছুটে আসার জন্য তৈরি, নাকি এসব আপনার স্বপ্ন ? 

অববিন্দ বলল, স্বপ্নও একসময় সত্যি হয় । পৃথিবীর সমস্ত মহৎ ব্যাপারই আগে স্বপ্নের স্তরে 
থাকে ৷ এই স্বাধীনতার যজ্ঞে আমাদের যুবসমাজ যদি পিছিয়ে থাকে, তার চেয়ে লজ্জার ব্যাপার আর 
কী হতে পারে ! 

যতীন মনোযোগ দিয়ে সব শুনছিল , এবার সে বলে উঠল, এই স্বপ্নের কথা শুনে আমার শিহরন 
হচ্ছে । ইচ্ছে করছে এখনই কলকাতায় ছুটে যাই । সেখানে গিয়ে দল গড়ি । 

অববিন্দ তার দিকে মুখ ফিরিয়ে বলল, তোমার সম্পর্কেও আমি সেই কথা ভেবে রেখেছি। 
এখানকার সেনাবাহিনীতে সামান্য একজন সৈন্য হয়ে তুমি পড়ে থাকবে কেন ? তোমার অভিজ্ঞতা, 
তোমার অস্ত্রবিদ্যা তুমি নিজের দেশের মানুষের জন্য কাজে লাগাও | বারীনের সঙ্গে তুমিও কাজে 
লেগে পড়তে পারো । বারীন ছেলেদের জুটিয়ে আনবে, তুমি তাদের লাঠি-তলোয়ার চালনা 
শেখাবে । 

বারীন্দ্র বলল, আমি কালই যেতে রাজি আছি। কিন্তু সেজদা, টাকা-পয়সা জুটবে কোথা থেকে ? 
কিছু তো খরচ লাগবেই । 

অরবিন্দ বলল, প্রথম কিছুদিন আমি তোর খরচ চালাব | তারপর সমিতি বড় হলে অনেক অর্থ 
সংগ্রহ করতে হবে । ৃ 

বারীন্দ্র বলল, ঠিক আছে, চাঁদা তুলব । বড় বড় লোকদের কাছে গিয়ে স্বাধীনতার ব্রতের কথা 
বলে টাকা চাইব । 


৪৩৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অরবিন্দ রূঢ়ভাবে বলল, না, চাঁদা তুলে দেশ উদ্ধার করা যায় না। তা ছাড়া সব সময় মনে 
রাখতে হবে যে, কাজ চলবে গোপনে । সমিতির সভ্যদের মন্ত্রগুপ্তির শপথ নিতে হবে । আর কেউ 
যেন কিছু টের না পায়। 

বারীন্দ্র কিছুটা হতাশভাবে বলল, চাঁদা না তুললে টাকা আসবে কী করে? 

অরবিন্দ বলল, অন্যান্য দেশে গুপ্তসমিতিগুলো কী করে টাকা তোলে তোরা জানিস না? 
প্রয়োজনে তারা ডাকাতি করে । আমাদেরও তাই করতে হবে । 

দীনেন্দ্রকুমার আঁতকে উঠে বলল, সে কী মশাই ! ভদ্রলোকের ছেলে ডাকাতি করবে কী ! তাতে 
পাপ হবেনা? 

অরবিন্দ বলল, স্বাধীনতার যুদ্ধে ভদ্রলোক-অভদ্রলোক বলে কিছু নেই । সবাই সমান । স্বাধীনতা 
এমনই পবিত্র প্রাপ্তি যে, তা অর্জনের জন্য কোনও পদ্ছাই পাপ নয় । 

একটু থেমে, একটা সিগারেট ধরিয়ে অরবিন্দ এবার বলল, এইসব কথা আমি অনেকদিন যাবৎ 
চিন্তা করেছি । আর কারুকে বলিনি । আজ হঠাৎ বলে ফেললাম । তোমাদের তিনজনকেই প্রতিজ্ঞা 
করতে হবে, ঘুণাক্ষরেও কারুকে কিছু জানাবে না। দীনেন্দ্রবাবু, আপনার কাছে বিশেষ অনুরোধ, এই 
সব বিষয় নিয়ে আপনি কারুর সঙ্গে আলোচনা করবেন না, কিছু লিখবেন না ! 

কয়েকদিন পরেই যতীন ছাড়া আর সবাই চলে এল কলকাতায় | ভূপাল বসুর কন্যা মৃণালিনীকে 
দেখে সকলেরই পছন্দ হয়ে গেল । বিয়ের জন্য একটি বাড়ি ভাড়া নেওয়া হল বৈঠকখানা রোডে । 
বিয়ের একদিন আগে পুরোহিত ডেকে ভাবী জামাতা ও ভাবী শ্বশুর দু'জনেই খানিকটা করে গোবর 
মুখে দিয়ে প্রায়শ্চিত্ত করে হিন্দু হল । 

তারপর খাঁটি হিন্দুমতে, সমস্ত আচার-অনুষ্ঠান মেনে অরবিন্দর সঙ্গে মৃণালিনী বসুর শুভ 
বিবাহকার্য সম্পন্ন হয়ে গেল । নবদম্পতি মধুচন্দ্রিমা যাপনের জন্য চলে গেল নৈনিতাল পাহাড়ে । 
বারীন্দ্র রয়ে গেল কলকাতায় । 


পাচ 5৯, 
411) ) 1৫ 
hb, 
৯ & এটি ৮ 

Lg 


| চি ৫৭ 

দ্বারিকার পুত্রটির বয়েস দেড় বৎসর । ফুটফুটে রং, টানাটানা চক্ষু, হাস্যময় মুখখানি দেখলে 
দেবশিশু মনে হয় । তাকে দেখলেই সকলে আদর করতে চায় । দোতলার বারান্দায় সুন্দর একটি 
দোলনায় শোওয়ানো হয়েছে বাচ্চাটিকে, এক ক্রিশ্চান ধাত্রী পাশে বসে তাকে দোল খাওয়াচ্ছে । 
সেই বারান্দায় সারসার ঝোলানো রয়েছে পাখির খাঁচা । 

ভরতকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে দ্বারিকা বলল, জেগে আছে? খোকা জেগে 
আছে? 

ঝপ করে সে তার সন্তানকে বুকে তুলে নিল । সস্তানগর্বে তার মুখখানি উদ্ভাসিত । তাকে নিয়ে 
প্রায় নাচতে লাগল দ্বারিকা, একবার শূন্যে ছুড়ে দিয়ে লুফে নিল | শিশুটি ভয় না পেয়ে খটখট শব্দে 
হাসছে । 

হঠাৎ ভরতের দিকে সন্তানকে বাড়িয়ে দিয়ে দ্বারিকা বলল, নে! 

ভরত ইস্তস্তত করতে লাগল । সে শিশুদের আদর করতে পারে না। সে খুব অল্পবয়েসী 
ছেলেমেয়েদের এড়িয়ে চলে । কিছু কিছু মানুষ বাচ্চাদের সঙ্গে সহজে ভাব জমিয়ে ফেলতে পারে, 
ভরতের সে ক্ষমতা নেই। শিশুদের প্রকৃতি অতি বিচিত্র, কখন কাঁদবে, কখন হাসবে তার ঠিক নেই, 
কারুকে দেখে অকারণে ভয়ে আর্তচিৎকার করে ওঠে, কারুকে দেখে সহর্ষে গলা জড়িয়ে ধরতে 


880 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চায় । 

আডষ্টভাবে ভরত খোকাকে একবার বুকে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে রাখল । অস্ফুটভাবে 
বলল, বাঃ ভারী সুন্দর ছেলে ! 

শিশুটিকে স্পর্শ করা মাত্র তার বুকের মধ্যে একটা ব্যথাবোধ জেগে উঠল । ছ্বারিকা গদগদ স্বরে 
অতটুকু ছেলের নানা গুণপনার কথা বলে চলেছে, সে-সব কিছুই ভরতের কানে প্রবেশ করছে না। 
তার নিজের একটি সন্তান ছিল, এক সময় সেই পুত্রটিকে নিয়েও তার স্বপ্নের অবধি ছিল না। 
মাতৃহীন সেই বালক কত বছর তাব পিতার মুখ দেখেনি । ভরত তাকে তার মাতৃকুলের হাতে তুলে 
দিয়ে এসেছে, আব কোনওদিন সে কটক শহরে ফিরে যাবে না। তবু এমনই হয় রক্তের টান, সেই 
সন্তানকে তো কিছুতেই পুরোপুরি ভুলতে পারা যায় না । 

এতদিন যে সে একবাবও সেই পুত্রের খোঁজখবর নেয়নি, সে কি শুধুই তার দায়িত্বজ্ঞানহীনতা বা 
স্বার্থপরতা ? ভরতের ধাবণা হযে গেছে, তার অভিশপ্ত জীবনের সংস্পর্শে থাকলে ওই শিশুটিও 
জীবিত থাকত না। সর্বনাশ তাকে পদে পদে অনুসরণ করে, তার আপনজনদের কেড়ে নেয়, শুধু 
তাকে বাঁচিযে বাখে আরও কোনও সর্বনাশের দিকে ঠেলে দেওয়ার জন্য । 

দ্বারিকা বলল, জানিস ভরত, আমাব মাযের হাত দেখে এক জ্যোতিষী বলেছিল, আমাদের কোনও 
বংশধর থাকবে না । আমাব ভাগো কোনও ছেলেপুলে নেই । তাই নিয়ে মায়ের মনে কত দুঃখ 
ছিল । সাবা ভাবতে ঘুবে বেড়ানোর সময কতবার কত জ্যোতিষীদের হাত দেখিয়েছি । এক এক 
ব্যাটা এক এক রকম কথা বলে । তিনজন বলেছিল, আমার শুধু কন্যাভাগ্য । ছয় সাতটি মেয়ের 
বাবা হব । কাশীব এক জ্যোতিষী বলেছিল, বাজা দশরথের মতন ধুমধাম করে পুত্রেষ্টি যজ্ঞ করলে 
আশা আছে । খরচ হবে বিশ-পঁচিশ হাজার টাকা । 

তারপরেই হাহা শব্দে হেসে উঠে দ্বারিকা আবার বলল, আরে, আমার ঘরেই যে এক পাক্কা 
জ্যোতিষী আছে, সেটা খেযালই করিনি । আমাব গিন্নি অনেক বড় বড় জ্যোতিষীর নাকে ঝামা ঘষে 
দিতে পারে | মাঝে মাঝে এমন ভবিষ্যদ্বাণী কবে যে পিলে চমকে যায় । একদিন তাকে কথায় 
কথায বলেছিলাম, আমাব নিজের ছেলে হোক না-হোক আমি পরোয়া করি না। দত্তক নেব। 
আমার আপন বোনেব সাতটি ছেলেমেয়ে, তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটিকে দত্তক নেব । সেই 
ভবিষ্যতে এই সম্পত্তি বক্ষা করবে । তা শুনে বউ কী বলেছিল জানিস ? শুধু বলেছিল, হরিদ্বারে 
তুমি পুত্ৰমুখ দেখবে । তখনই যে সে অন্তঃসত্বা তাও টের পাইনি । হরিদ্বারে এসে বাসা ভাড়া 
নিলাম | ঠিক পাঁচ মাসেব মাথায় বসন্তমঞ্জবী এই ছেলের জন্ম দিল । ভরত, বড় ভাগ্য করে আমি 
এমন বউ পেয়েছি । এখন এই ছেলেকে ঝাচয়ে রাখতে হবে | 

ভরত বলল, বাঁচবে, নিশ্চযই বাঁচবে । 

দ্বারিকা বলল, অবিকল আমার মুখের আদল । আমি যদি বাঁচি, ও কেন বাঁচবে না ? বসস্তমঞ্জরী 
আর একটা অদ্ভুত কথা বলে, প্রায়ই বলে, ও তোমার ছেলে, আমার নয় | এর মানে কী রে? 
সন্তানের ওপর দাবি তো মায়ের বেশি ! 

ভরত বলল, এটা কথাব কথা ! 

দ্বারিকা বলল, এই যে তোর সঙ্গে আবার দেখা হল, আমার লোক গিয়ে তোকে পাকড়াও করে 
আনল, সেও তো বসন্তমঞ্জরীব জনা । সেও ভারী অদ্ভুত । এলাহাবাদে সেই যে দেখা হয়েছিল মনে 
আছে £ সেবারেও আমার গিন্নিই তোকে দেখিয়ে দিয়েছিল । তোর সম্পর্কে ওর একটা টান আছে। 

ভরত মুখ নিচু কবে বলল, আমি তাকে তো একবারই মাত্র দেখেছি । তাও অল্প সময়ের জন্য । 

দ্বারিকা বলল, তিনতলায় একটা ঢাকা বারান্দা আছে। বিকেলবেলায় আমরা দু'জনে প্রায়ই 
ওখানে বসি । এক সঙ্গে চা খাই । কলকাতায় থাকার সময় বসম্তমঞ্জরী বাড়ি থেকে বেরুতেই চায় 
না, তিনতলা থেকে নামেই না। ওই বারান্দায় বসে পথের মানুষের স্রোত দেখা যায়, পথের মানুষরা 
অবশ্য আমাদের দেখতে পায় না। তো বারান্দায় বসে দ্বিতীয় কাপ চায়ে চুমুক দিচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি 
পড়ছে, বসস্তমঞ্জরী গুন গুন করে একটা গান গাইছিল'। ওর গানটাও মেজাজের ব্যাপার । দিনের 


৪৪১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পর দিন গায় না, অনেক সাধাসাধি করলেও গাইতে রাজি হয় না, আবার হঠাৎ এক এক সময় নিজেই 
গেয়ে ওঠে । আমি লক্ষ করেছি, যখন গান গায়, তখনই ওর অনুভূতি খুব তীক্ষ হয়ে ওঠে, সামনের 
দিকে তাকিয়ে অনেক দূর দেখতে পায়, শুধু দূরত্ব নয়, সময় পেরিয়ে যায় । আজ এক সময় 
আচমকা গান থামিয়ে বলল, রাস্তার অন্য দিকে ওই যে ছাতা মাথায় একজন মানুষ হেঁটে যাচ্ছে, ওই 
তো তোমার বন্ধু ভরত । 

ভরত বলল, আমি তোদের এই নতুন বাড়িটার কথা জানতাম না। জানলে নিজেই এসে দেখা 
করতাম | 

দ্বারিকা বলল, আরে শোন না ব্যাপারটা | তুই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিস, তোকে আমার বউ প্রথম 
দেখতে পেল । এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই । বসম্তমঞ্জরী যখন প্রথম ওই কথাটা বলল, আমি 
বিশ্বাস করিনি । রেলিং-এ ঝুঁকে দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, কোন জন ? তারপর লোকটিকে 
দেখতে পেয়ে মনে হল, ঠিকই তো, এ তো আমাদের ভরত । এলাহাবাদে কিছু না বলে চুপি চুপি 
পালিয়েছিল । আমাদের চাকর নকুল ওপরেই ছিল, তাকে ডেকে বললাম, শিগগির ছুটে যা, ওই ছাতা 
মাথায় লোকটিকে ধরে আন । বারান্দায় দাঁড়িয়ে আমি নকুলকে নির্দেশ দিচ্ছি, নকুল লোকটিকে 
বুঝিয়ে-শুঝিয়ে ডেকে আনল । অনেকটা মুখের আদল তোর মতন হলেও সে অন্য লোক ! 
বাঙালিই না ! 

ভরত বলল, এরকম ভুল তো হতেই পারে । 

দ্বারিকা বলল, আলবাত ভুল হতে পারে । মানুষেরই ভুল হয় । আমি বউয়ের দিকে তাকিয়ে 
হাসতে লাগলাম ৷ সে কিন্তু হাসল না, চুপ করে বসে রইল । যেন হার মানবে না কিছুতেই । ঠিক 
পাঁচ মিনিট পরে আর একটি ছাতা-মাথায় লোককে হেঁটে যেতে দেখে বসস্তমঞ্জরী জোর দিয়ে বলল, 
আর একবার নকুলকে পাঠাও । তোমার বন্ধুকে ডেকে আনো ! নকুল দৌড়ে গিয়ে যাকে ধরল, সে 
সত্যিই ভরত সিংহ । যেন ম্যাজিক ! দূর থেকে রাস্তার একজন মানুষকে দেখে চেনা কোনও 
লোকের মতন মনে হতেই পারে | কিন্তু একজন মিলল না বলে পরের একজন মিলে যাবে, এটা কী 
করে হয় £ তুই একে কী বলবি ? 

ভরত বলল, কাকতালীয় ছাড়া আর কী ! 

দ্বারিকা বলল, আমার যেন মনে হয়, একবার মিলল না বলে বসস্তমঞ্জরী মন্ত্রশক্তিতে তোকে 
ডেকে আনল | কোনও ব্যাখ্যা নেই । ও নিজেও কিছু ব্যাখ্যা দিতে পারে না, খুব চাপাচাপি করলে 
অসহায়ভাবে বলে, মাঝে মাঝে আমার এরকম হয় । কেন হয়, জানি না । মাস কয়েক আগে গঙ্গায় 
একটা জাহাজডুবি হল, তুই তখন এখানে ছিলি ? আরমানি ঘাটের কাছে একটা মালবোঝাই মস্ত বড় 
বিলিতি জাহাজ আস্তে আস্তে কাত হয়ে ডুবে গেল, সারা শহরের লোক ছুটে গিয়েছিল সে দৃশ্য 
দেখার জন্য । জাহাজটা ডুবতে শুরু করল বেলা তিনটের সময়, তার অন্তত এক ঘণ্টা আগে, স্নান 
সেরে বেরিয়ে এসে বসস্তমঞ্জরী ফ্যাকাসে গলায় আমাকে বলেছিল, ওগো, একটা জাহাজ ডুবছে। 
কত মানুষের বিপদ | আমাদের এ বাড়ি থেকে গঙ্গা কত দূরে, তবু আমার বউ আগাম সে দৃশ্য 
দেখতে পায় কী করে ! 

ভরত বলল, প্রাচীন ভারতে খনা, লীলাবতীদের মতন কিছু কিছু রমণীদের মধ্যে অলৌকিক শক্তি 
ছিল শোনা যায় । হয়তো বউঠাকুরানীও সে রকম ক্ষণজন্মা । 

দোতলাতেও একটা প্রশস্ত বসবার ঘর আছে । দুই বন্ধু সেখানে বসে গল্প করল বেশ কিছুক্ষণ । 
বসম্তমঞ্জরী কিন্ত ক্ষণেকের জন্যও দেখা দিল না, দ্বারিকও ভরতকে তিনতলায় নিয়ে যাবার কথা 
উচ্চারণ করল না একবারও । অন্ধকার ঘনিয়ে এলে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠল । 

ছ্বারিকা একবার বলল, ভরত, তুই প্রয়াগে আমাদের বাসাবাড়ি থেকে কেন কিচ্ছু না বলে উধাও 
হয়ে গেলি, সেটা আমি এখনও বুঝলাম না । তোর থাকতে ইচ্ছে না হলে তুই ডেকে আমাকে সে 
কথা জানিয়ে যেতে পারতি না £ আমি কি তোকে জোর করে আটকে রাখতে পারতাম ? 

ভরত বলল, সত্যি কথা বলব ? সেই সময় কিছুদিনের জন্য আমার মস্তিফবিকৃতি ঘটেছিল । 


88২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সামাজিক রীতি-নীতি কিছুই মনে থাকত না । আমার সেই উন্মাদ দশা কাটতে এক-দেড় বছর সময় 
লেগেছিল । পাগল ছাড়া বন্ধুর বাড়ির আরাম, আদরযত্ব ছেড়ে কেউ হুট করে চলে যায় ? পরে আমি 
ভেবে দেখেছি, তোর বাড়ি থেকে যদি আমি চলে না যেতাম, তা হলে পুণাতে আমায় জেল খাটতেও 
হত না। নিয়তি । 

দ্বারিক হেসে বলল, ভদ্দরলোকের ছেলে হয়ে শেষ পর্যন্ত তুই জেল খাটতে গেলি ! তুই যে 
চুরি-ডাকাতি করিসনি, তা কি কেউ বিশ্বাস করবে? 

ভরত বলল, আমাকে এ শহরে কে চেনে ? কেউ অবিশ্বাস করলেও আমার কিছু আসে-যায় না । 

দ্বারিকা বলল, তুই কলকাতায় কোনও চাকরি জুটিয়েছিস ? 

ভরত বলল, নাঃ । এ শহরে থাকব কি না, এখনও ঠিক করিনি । কংগ্রেসের অধিবেশন দেখতে 
এসেছিলাম । 

দ্বারিকা বলল, তুই ভবঘুরের মতন আর কতদিন ঘুরে বেড়াবি ? ঘর-সংসার করতে হবে না? 
প্রথম থেকে চেষ্টা করলে তুই অনায়াসে ডেপুটি ম্যাজিক্ট্রেটগিরি পেয়ে যেতিস । আমাদের সহপাঠী 
সারদা আর নীলমণি, দু'জনেই এখন ডেপুটি, ছাত্র হিসেবে আমাদের চেয়ে নিরেস ছিল, মনে আছে? 
যাদুগোপালের তো ব্যারিস্টার হিসেবে খুব রমরমা । শোন ভরত, তুই আর সরকারি চাকরি পাবি না, 
তোব জেল খাটার কথা জানাজানি হয়ে যাবেই । আমার জমিদারির জঙ্গিপুর কাছারিতে একজন 
ম্যানেজার দরকার | দাযিত্বশীল, বিশ্বাসী লোক তো পাওয়াই শক্ত । তুই যদি এই ভারটা নিস আমি 
বেঁচে যাই । ওখানে ভাল থাকার জায়গা আছে, টাকা-পয়সা নিয়ে তোর কিছু চিন্তা করতে হবে না । 

এক মুহুর্তও না ভেবে ভরত বলল, ও কাজ আমি পারব না । 

দ্বারিকা বলল, কিছুদিনের জন্য গিয়েই দ্যাখ না, ভাল লেগে যেতে পারে । ওখানে খাবার-দাবার 
বেশ সরেস, টাটকা মাছ, দুধ যেন ক্ষীর ! 

ভরত বলল, জমিদারির কাছারির নায়েবি বা ম্যানেজারি মানেই বিভিন্ন রকমের মানুষদের সামলে 
চলা । কারুকে চোখ রাঙানি, কারুর দিকে দেতো হাসি । আমার দ্বারা সম্ভব নয় । আমি কোনওদিন 
মফস্বলেও থাকিনি । 

দ্বারিকা বলল, মফস্বলে যেতে চাস না, তা হলে কলকাতায় আমার পত্রকাটার ভার নে তুই। 
পত্রিকাটা চালাচ্ছি বটে, কিন্ত নিজে সময় দিতে পারি না, বন্ধ করে দিতেও ইচ্ছে করে না। তুই 
সম্পাদনার দিকটা দেখাশুনো কর । 

ভরত এবারেও সঙ্গে সঙ্গে উত্তর দিল, পত্রিকা সম্পাদকের যোগ্যতা আমার নেই । 

দ্বারিকা বলল, তুই কত পড়াশুনো করেছিস | বঙ্কিমবাবুর উপন্যাস গড়গড়িয়ে মুখস্থ বলতে 
পারতি... সেই যে একবার ... মনে নেই ? 

ভরত বলল, বই মুখস্থ করলেই কি লেখক হওয়া যায় ? কোনওদিন কিছু লিখিনি আমি । অনেক 
বছর বাংলার বাইরে কাটিয়েছি বলে বাংলা বইয়ের সঙ্গেও সংস্রব নেই। এসব কাজ আমি পারব না 
দ্বারিকা । 

ঘ্বারিকা কয়েক পলক স্থিরভাবে তাকিয়ে থেকে বলল, বুঝেছি ! তুই আমার কাছ থেকে কোনও 
টাকা-পয়সা নিতে চাস না। বন্ধুর অধীনে চাকরি করতে তো মানে লাগবে । আমার বাড়িতে 
এতগুলি ঘর ফাঁকা পড়ে আছে, এখানে এসে থাকতে বললেও তুই থাকবি না, তোকে বউবাজারের 
ওই এঁদো হোটেলই থাকতে হবে । তোকে নিয়ে আমি কী করি ! 

ভরত হেসে বলল, আমাকে নিয়ে এত চিন্তার কী আছে, আমি তো জলে পড়িনি ! আমার ভালই 
দিন চলে যাচ্ছে 

দ্বারিকা ওষ্ঠ উল্টে বলল, একে ভাল চলা বলে ? চাল নেই, চুলো নেই, নারীসঙ্গ বর্জিত জীবন ! 
তুই কোনও কাজকর্ম না করে দিনের পর দিন হোটেলে কাটালে লোকে নিঘতি বলবে, তোর কাছে 
ডাকাতির টাকা জমা আছে । 

ভরত কিছু বলার আগেই সে আবার বলল, হ্যাঁ, ভাল কথা মনে পড়েছে। যাদুগোপাল একদিন 


88৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


“বিজ্বমঙ্গল' নাটকে | বাজারদর খুব ভাল । 

দ্বারিকা জিজ্ঞেস করল, ও মেয়েটির কি বিয়ে হয়েছে ? 

বরদাকাত্ত বললেন, হাসালেন স্যার । এরা হচ্ছে গোবর গাদায় পদ্মফুল । এদেব কেউ বিয়ে করে 
না। সবাই গন্ধ শুকে চলে যায় । থিয়েটারে যোগ দেবার আগে ওর বিয়ে হয়েছিল কি না তা জানা 
যায় না, নয়নমণি ওর আগের জীবনের কথা কখনও বলে না, ওর বাপ-মায়েরও হদিশ নেই । 

দ্বারিকা আবার জিজ্ঞেস করল, ওদের তো একজন করে বাঁধা বাবু থাকে | এর বাবুটি কে ? 

বরদাকাত্ত বলল, এখন ক্লাসিকে আছে । সবাই জানে, অমর দত্ত কাঁচাখেগো দেবতা । সব 
আযকট্রেসকেই একবার দু'বার খায়, কারুকেই বেশিদিন ধরে রাখে না । নয়নমণির সঙ্গে এদাস্তি অমর 
দত্তর সম্পর্ক ভাল নয়, ক্লাসিক ছাড়বে ছাড়বে করছে । মিনাভাঁ বোর্ডে যেতে পারে শোনা যাচ্ছে, 
এখনও ঠিক নেই, ঠিক হলে আমি খবর পেয়ে যাব । বাঁধা বাবু নেই কেউ | এ মেয়ের নজর খুব 
উচু । যাদুগোপাল রায় নামে এক ব্যারিস্টারের সঙ্গে আশনাই আছে । 

দ্বারিকা বাধা দিয়ে বলল, ধ্যাৎ, বাজে কথা । যাদুগোপালের বউ ওর সঙ্গে সখী পাতিয়েছে আমি 
জানি । 

ববদাকাত্ত একটুও দমে না গিয়ে বলল, জানকী ঘোষালের মেয়ে সরলা দেবীর কাছে প্রায়ই যায় । 
ঠাকুরবাডির দুটি ছোডা ওই নযনমণিকে কব্জায় আনার জন্য খুব কোস্তাকুত্তি করছে । ও মেয়ে 
দু'জনকেই খেলাচ্ছে । মশাই, থিয়েটারের জগতে অনবরত এই সব খেলা চলে । মঞ্চে যে নাটক 
দেখা যায, তাব আডালেব নাটকই বেশি জমজমাট । সে সব শুধু আমরা জানি । 

দ্বাবিকা বলল, ববদা, তুমি একটা সরল প্রশ্নের সাফসুফ জবাব দাও তো । মেয়েটা কেমন ? 

বরদাকান্ত আবার নস নিয়ে একটুক্ষণ নীবব রইল | তারপর বলল, সরল না, এটা অতি কঠিন 
প্রশ্ন । আকট্রেস কেমন, তা জিজ্ঞেস করলে অনায়াসে উত্তর দেওয়া যেত । মেয়েটা কেমন? 
মবালিস্টিক বিচাব আব আটিস্টিক বিচার, দুটো দু'রকম 1 আমাদের মধ্যবিত্ত মরালিটি দিয়ে 
থিযেটাবের মানুষাদেব বিচাব কবা ঠিক নয় । ট্যালেন্ট আছে কি না সেটাই প্রধান বিচার্য । তার 
ব্যক্তিগত জীবন নিয়ে কেন আমবা মাথা ঘামাতে যাব ! নয়নমণি কারুর সঙ্গেই বেশি কথা বলে না । 
আমাকেও পাত্তা দেয না । কোনও দিন ওব নামে প্রশংসাবাক্য লিখতে আমাকে অনুরোধ করেনি । 
আমি নিজে থেকে লিখলেও কৃতজ্ঞতায় গদগদ হয়ে যাযনি । তা হলেই বুঝে দেখুন, দেমাকিও 
বলতে পারেন, নিলেভিও বলতে পাবেন । 

দ্রাবিকা বলল, ঠিক আছে, তুমি যাও | AED AEA aL 
হবে । যাদুগোপাল অনুবোধ করলে, সে নিশ্চযই ও বাড়িতে এসে দেখা করবে। 

ভবত বলল, তাব দবকার নেই । 

দ্বারিকা বলল, দবকাব নেই মানে ? তুই সব ব্যাপারেই না না বলবি ! এবার তোকে ছাড়ছি না। 
যাদুগোপাল একটা মামলার কাজে ঢাকায় গেছে, দু'চার দিনের মধ্যেই ফিরবে । আমি তোকে নিয়ে 
যাব ওর বাড়িতে । 

হোটেলে ফিবে ভবত বিছানায শুয়ে শুয়ে আকাশপাতাল চিস্তা করতে লাগল । দ্বারিকা আজ 
তাকে বেশ বড় একটা আঘাত দিয়েছে । ছাত্র বয়েসে দ্বারিকাকে লঘু চরিত্র, উন্মার্গগামী মনে হত । 
তার সান্নিধ্য খুব একটা কাম্য ছিল না। কিন্তু সে তো অসাধারণ একটা কাণ্ড করে বসল শেষপর্যন্ত । 
পতিতাপল্লী থেকে সে উদ্ধার করে এনেছে বসস্তমঞ্জরীকে, তাকে নিজের স্ত্রীর মযাদা দিয়েছে, কী 
সুন্দর একটি পুত্রসন্তান পেয়েছে। দ্বারিকার মতন এমন সাহস ও দৃঢ়তার পরিচয় দিতে পারে ক'জন 
মানুষ ! ভালবাসার জন্য সে আর কোনও কিছুরই পরোয়া করেনি । বসস্তমঞ্জরীর একেবারে নষ্ট হয়ে 
হারিয়ে যাবার কথা ছিল, এখন সে জমিদারের ঘরনি । 

দ্বারিকা তাকে বলেছে কাপুরুষ । সবাই তাই বলবে । ভূমিসূতাকে সে ভালবেসেছিল, সেই 
ভালবাসার কণামাত্র মযাদা পায়নি ভূমিসৃতা । 

এখন আর ভূমিসূতার সঙ্গে যোগাযোগ করা অর্থহীন । নিয়তির পাশাখেলায় ভূমিসৃতাই এখন 


88৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অনেক উঁচুতে উঠে গেছে। এখন সে অনায়াসে ভরতকে অপমান করতে পারে, সবচেয়ে বড় 
অপমান হবে, ভরতকে চিনতেই না পারা । ভরতের এই সঙ্গতিহীন ব্যর্থ জীবনকে ওরকম একজন 
খ্যাতিময়ী নটা কেন মুল্য দিতে যাবে? 

দ্বারিকা ছাড়বে না, সে ঝুলোঝুলি করবে । যাদুগোপালের সাহায্য নিয়ে সে ভরতকে ভূমিসূতার 
সামনে একবার দাঁড় করাবেই । যেচে অবজ্ঞা অপমান সইতে যাবে কেন ভরত ? দ্বারিকা কিংবা 
যাদুগোপাল বুঝবে না, ওরা দু'জনেই জীবনে প্রতিষ্ঠিত, টাকা পয়সার অকুলান নেই । ধরা যাক, 
ভূমিসৃতা তাকে চিনতে পারল, অপমান না করে কান্নাকাটি শুরু করল, তারপরেও ভরত তাকে কী 
বলবে ? ভরতের কী বলার আছে ? এখন ভালবাসার কথাও হাস্যকর শোনাবে । 

নাঃ, কলকাতা শহরে তার স্থান নেই । দ্বারিকার হাত ছাড়িয়ে তাকে পালাতে হবে আবার । 

অসহ্য যন্ত্রণায় ভরতের সারা রাত ঘুম এল না। চোখের জলে ভিজে গেল বালিশ । বরদাকান্তর 
কথাবাতা শুনে ভূমিসুতার যে প্রতিচ্ছবি গড়ে উঠেছিল, সেই ভূমিসূতা এখন অনেক দূরের মানুষ । 
তবু তার কথা শোনার পর বুকের মধ্যে যেন অবিরাম রক্তক্ষরণ হচ্ছে। 

পরদিন সকালে জানবাজ্ধারে তার সাক্ষাত হয়ে গেল বারীন্দ্রের সঙ্গে । আনন্দে বিস্ময়ে সে 
ভরতের হাত চেপে ধরে বলল, ভরতদাদা, কী সৌভাগ্য আমার ! ক'দিন ধরে আপনার কথাই 
ভাবছি ! 

বারীন্দ্র কি এখনও ভরতকে তার ব্যবসার অংশীদার করার আশা পুষে রেখেছে ? ভরতের সঞ্চিত 
টাকাকড়ি যে প্রায় শেষ । সে বলল, কী ব্যাপার, তুমি কি কলকাতা শহরে চায়ের দোকান খুলতে 
চাও নাকি? 

বারীন্দ্র তাচ্ছিল্যের সঙ্গে হাত নেড়ে বলল, না, না। চায়ের দোকানফোকান না । অনেক বড় 
কাজে হাত দিয়েছি । দেশের কাজ | সারা দেশের কাজ । 

তারপর ভরতের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রাস্তায় দাঁড়িয়ে এসব কথা বলা 
যাবে না। আমরা একটা গুপ্ত সমিতি গড়েছি। তাতে আপনার সাহায্যের বিশেষ দরকার । 


1 
০ সি বি 
( ু শি 
২.4 
Li 


৫৮ 


যে কোনও প্রাণীই কাজ করতে করতে, অতি পরিশ্রমে ক্লান্ত হয়। খানিকক্ষণ বিশ্রাম নিলে 
আবার চাঙ্গা হয়ে ওঠে । আবার কাজের স্ফৃর্তি দেখা যায়। জড় পদার্থেরও কি এরকম হতে পারে ? 
যদি হয়, তা হলে প্রাণ ও জড় পদার্থের সীমারেখা কোথায় ? 

জগদীশচন্দ্র এই অত্যাশ্চর্য, অবিশ্বাস্য পরীক্ষাতেই এখন মেতে আছেন । 

ইতালির বৈজ্ঞানিক গ্যালভানি দেখেছিলেন, একটা ঝোলানো ব্যাঙের শরীরে বিদ্যুৎ প্রবাহ চালনা 
করলে তার পায়ের মাংসপেশি কেপে কেপে ওঠে । অর্থত বিদ্যুৎ শক্তির প্রবাহে প্রাণিদেহকলা 
উত্তেজিত হয় । জগদীশচন্দ্র একটা যন্ত্র বানিয়েছিলেন ৷ একটা ধাতুর পালিশ করা পাতের ওপর 
সূক্ষ্ম সূচের মুখ স্পর্শ করে আছে এক গ্রাহক যন্ত্র, বিদ্যুৎ তরঙ্গ চালালে সেই যস্ত্রে সাড়া পাওয়া যায় । 
জগদীশচন্দ্র লক্ষ করলেন, অনেকক্ষণ ধরে কাজ করতে করতে সেই গ্রাহক যন্ত্র আস্তে আস্তে কম 
সাড়া দিচ্ছে। যন্ত্রটা কিন্ত অকেজো হয়ে যাচ্ছে না। কয়েক ঘণ্টা কাজ থামিয়ে রাখলে আবার ঠিক 
প্রথমবারের মতন সাড়া দেয় । এটা কী ব্যাপার ? ধাতুর যন্ত্রটা ক্লান্ত হয়ে পড়ছে? কিছুক্ষণ বিশ্রাম 
নিলে আবার কাজের ক্ষমতা ফিরে পায় ? 

পরীক্ষিত সত্য হলে বিজ্ঞানের কাছে কিছুই অবিশ্বাস্য নয় । জগদীশচন্দ্র বারবার পরীক্ষা করে 


৪8৪৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একই ফল পেলেন, গ্রাফ আঁকলেন । প্রমাণিত হল যে, ঠিক যেমন প্রাণীর শরীরযন্ত্র কিছুক্ষণ 
বিশ্রামের পর তার কর্মশক্তি ফিরে পায়, তেমনি ধাতুর তৈরি গ্রাহক যস্ত্ও কিছুক্ষণ বিশ্রামের পর 
কাজের শক্তি আবার ফিরে পায় । 

যন্ত্রপাতির ব্যবহারিক প্রয়োগে এই আবিষ্কারের ফল সুদূরপ্রসারী । 

প্যারিসে শতাব্দী পূর্তির আন্তজাতিক মেলার সঙ্গে একটি পদার্থবিদ্যা কংগ্রেসেরও আয়োজন 
হয়েছিল, সেখানে আমন্ত্রিত হয়েছিলেন জগদীশচন্দ্র । বিশিষ্ট বিজ্ঞানীদের সামনে তিনি তাঁর গবেষণা 
প্রবন্ধ পাঠ করলেন, নিজের তৈরি যষ্ত্রে রেখাচিত্রগুলি দেখালেন । বিদ্যুৎ সমাজে এই প্রতিক্রিয়া হল 
অত্যন্ত মিশ্র ধরনের । কেউ কেউ মুগ্ধ, অভিভূত । অনেকে বললেন, বুজরুকি, হতেই পারে না। 
কেউ বলল, মৌলিকতার দিক থেকে জগদীশচন্দ্রের গবেষণা-প্রবন্ধটিই সর্বশ্রেষ্ঠ, কেউ বলল, এটা 
বিজ্ঞানের এলাকাতেই পড়ে না। 

বিজ্ঞানীর চেয়েও যেন কিছুটা উঁচুতে উঠে গিয়ে সত্যদ্রষ্টী ঝষির মতন জগদীশচন্দ্র বললেন, এখন 
কোথায় সীমারেখা টেনে বলব যে পদার্থবিদ্যার নিয়ম এখানে শেষ হল, আর এইখান থেকে 
শারীরবৃত্তের নিয়মের শুরু ? এ রকম ভেদরেখা নেই । 

পরাধীন দেশের একজন মানুষ এরকম চমকপ্রদ বৈজ্ঞানিক আবিষ্কারের কৃতিত্ব দেখাবে, এটাই 
অনেকে মানতে পারে না । বহু শতাব্দী ধরে ভারতে বিগ্ঞানচচরি কোনও ব্যবস্থা ছিল না । ফিজিকস 
বা পদার্থবিদ্যা ভারতে প্রায় অজ্ঞাত ছিল । সেখান থেকে একজন তুঁইফোড় বৈজ্ঞানিক উঠে আসবে 
কী করে ? সমকক্ষ বৈজ্ঞানিকদের এরকম মনোভাব হলেও সাধারণ মানুষ জগদীশচন্দ্র সম্পর্কে 
কৌতুহল ও শ্রদ্ধা বোধ করে । জগদীশচন্দ্র ও অবলা যেখানেই যান অনেকে তাঁদের দিকে তাকিয়ে 
থাকে। 

এই প্রদর্শনী উপলক্ষে প্যারিস শহরে আইফেল টাওয়ার নামে এক বিশাল ধাতুর গন্থজ তৈরি 
হযেছে, তার ওপর উঠলে এই সুন্দরী নগরীটিকে সম্পূর্ণরূপে দেখা যায় । জগদীশচন্দ্র ও অবলা 
একদিন সেখানে ওঠার জন্য টিকিট কাটতে যাচ্ছেন, দ্বাররক্ষক সসম্মানে দ্বার খুলে দিয়ে বলল, 
আপনাদেব টিকিট কাটতে হবে না, আপনারা ফ্রান্সের সম্মানিত অতিথি । 

প্যারিসের পর লন্ডন । সেখানে ওই একই বিষয়ে আরও বিস্তৃতভাবে বক্তৃতা দিলেন। “দা 
ইলেকট্রিসিয়ান’ নামে নামজাদা পত্রিকায় ছাপা হল সেই প্রবন্ধ । এখানেও প্রতিক্রিয়া একেবারে 
দু-রকম | কয়েকজন বৈজ্ঞানিক বন্ধু ব্যবস্থা করে দিলেন, রয়াল ইনস্টিটিউশানের সুবিখ্যাত 
ডেভি-ফ্যাবাডে ল্যাবরেটরিতে তিন মাস গবেষণা করে তাঁর পরীক্ষাগুলি আরও সুদৃঢ় করবেন । 

জগদীশচন্দ্র অতিকষ্টে ছুটি নিয়ে এসেছেন বাংলা শিক্ষা বিভাগ থেকে, কিন্তু বিদেশে থাকার 
খবচপত্র জোগাড় হবে কোথা থেকে । আসবার সময় জাহাজের টিকিট কাটার সময়ই টাকার 
টানাটানি হয়েছিল । এখন তাঁর কাজ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে, এই সময় ইওরোপে বেশ 
কিছুদিন থেকে গেলে তিনি তাঁর গবেষণার অনেক উন্নতি করার সুযোগ নিতে পারেন, কিন্তু পরাধীন 
দেশের এই সন্তানকে নিরস্তর অর্থ সংগ্রহের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে কে ? তার কৃতিত্বে দেশের 
অনেক মানুষই গৌরব বোধ করে, পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়, কিন্তু তাঁর অসুবিধেগুলি দূর 
করার চেষ্টা কেউ করে না। একবার প্রস্তাব উঠেছিল, ভারতীয়দের মধ্যেও তো ধনীর অভাব নেই, 
জগদীশচন্দ্রের জন্য চাঁদা তুলে দু'লক্ষ টাকার একটা তহবিল সংগ্রহ করা হোক । কিন্তু কেউ সে 
উদ্যোগ নেয় না। স্বামী বিবেকানন্দও প্যারিসে জগদীশচন্দ্রের গৌরব দেখে মুগ্ধ হয়েছিলেন, একজন 
বাঙালি যুবার এই কৃতিত্বে মাতৃভূমিকে ধন্য মনে করেছিলেন, কিন্তু জগদীশচন্দ্রের ব্যক্তিগত 
সুবিধে-অসুবিধের কথা খেয়াল করেননি । অবশ্য তাঁর নিজেরও অন্য অনেক চিন্তা ছিল। 

জগদীশচন্দ্রের শ্রেষ্ঠ বন্ধু এক কবি । রবীন্দ্রনাথের সঙ্গে জগদীশচন্দ্রের নিয়মিত পত্রবিনিময় হয় । 
শুধু বন্ধু নন, দু'জনে দু'জনের সৃষ্টিকর্মেরও পরম ভক্ত | শুধু জগদীশচন্দ্রকে শোনাবার তাগিদেই এক 
সময় প্রতি সপ্তাহে একটি করে ছোটগল্প লিখেছেন রবীন্দ্রনাথ, এ ছাড়া কত কবিতা, কত গান 
শুনিয়েছেন । আবার জগদীশচন্দ্রের গবেষণার প্রতিটি স্তর গভীর আগ্রহে শুনেছেন রবীন্দ্রনাথ, তা 


৪৪৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিয়ে প্রবন্ধও লিখেছেন । জগদীশচন্দ্র চান রবীন্দ্রনাথের রচনাগুলি ইংরেজিতে অনুদিত হয়ে লন্ডনে 
ছাপা হোক, সারা বিশ্বের মানুষ বাংলার এই কবিকে জানুক । 

এবারে ইওরোপে জগদীশচন্দ্রের সাফল্যের সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ শুধু আবেগ ভরে কবিতা 
লিখেই ক্ষান্ত হননি, স্থির মস্তিষ্কে চিন্তা করেছেন, কীভাবে জগদীশচন্দ্রের গবেষণার সুবিধের জন্য 
তাঁকে আরও বেশি দিন ইওরোপে রাখা যায় । জগদীশচন্দ্রের কাছে নানা রকম লোভনীয় চাকুরির 
প্রস্তাব এসেছে ওদেশে, শুয়তো এক সময় বাধ্য হয়ে সে রকম কোনও চাকরি নিতেই হবে, কিন্ত 
রবীন্দ্রনাথ তাতে কিছুতেই বাজি নন । ওদেশে চাকরি নিলে জগদীশচন্দ্র আর স্বাধীন বৈজ্ঞানিক 
থাকবেন না, ভারতের প্রতিনিধি হিসেবে গণ্য হবেন না। রবীন্দ্রনাথ বারবার লিখে জানান, তুমি 
চাকরি নিয়ো না, আমি তোমার জন্য অর্থ সংগ্রহ করব। 

অর্থের জন্য রবীন্দ্রনাথকে আর এক বন্ধুর দ্বারস্থ হতে হয় । মহারাজ রাধাকিশোর মাণিক্য । 
রবীন্দ্রনাথের প্রতি রাধাকিশোরের অগাধ বিশ্বাস । ত্রিপুরা রাজ্যের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে 
বিবাদের শেষ নেই, এখনও মামলা-মোকদ্দমা চলছে, কলকাতার কোনও কোনও পত্রিকায় 
রাধাকিশোরের বিরুদ্ধে বিষোদ্গারও ছাপা হয় । রবীন্দ্রনাথ সব সময় রাধাকিশোরের পক্ষ সমর্থন 
করেছেন, কলকাতার অনেক বিশিষ্ট ব্যক্তিদের রাধাকিশোরের পক্ষে আনবার চেষ্টা করেছেন । অনেক 
রাজকার্যে এবং যুবরাজদের শিক্ষার ব্যাপারেও মহারাজকে পরামর্শ দেন রবীন্দ্রনাথ । 

বিদেশ যাবার প্রাক্কালে প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র যখন অনেকের সমক্ষে 'জড়ের 
অনুভবশক্তি' বিষয়ে বক্তৃতা করেন ও পরীক্ষাগুলি দেখান, সেই সভায় বিনা আমন্ত্রণে উপস্থিত 
হয়েছিলেন মহারাজ রাধাকিশোর মাণিক্য । রবীন্দ্রনাথ তাঁকে দেখে অবাক হয়ে যান এবং 
রাধাকিশোরের সঙ্গে জগদী শচন্দ্রের পরিচয় করিয়ে দেন । 

জগদীশচন্দ্র বক্তৃতা দিলেন ইংরেজিতে | রাধাকিশোরের ইংরেজি জ্ঞান যৎসামান্য, বাংলা সাহিত্য 
ছাড়া আর কিছু পড়েননি । আধুনিক বিজ্ঞান সম্পর্কেও কোনও ধারণা ছিল না। তবু রবীন্দ্রনাথের 
পাশে বসে জগদীশচন্দ্রের আবিষ্কারের মূল ব্যাপারটি তিনি বুঝে ফেললেন এবং সেদিন থেকেই 
বিজ্ঞান সম্পর্কে আগ্রহী হলেন । 

তারপর থেকে জগদীশচন্দ্রের অর্থাভাবের কথা রবীন্দ্রনাথের মারফত জানতে পারলে রাধাকিশোর 
বিনা দ্বিধায় পাঁচ হাজার, দশ হাজাব টাকা পাঠাবার ব্যবস্থা করেন । রবীন্দ্রনাথকে এরকম বনুবারই 
ছুটে যেতে হয় । 

ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবার পর নতুন করে আগরতলার নয়া হাভেলিতে গড়ে উঠছে 
রাজধানী । রাজ কোবাগার প্রায় শূন্য, এর মধ্যে আবার যুবরাজের বিবাহের উদ্যোগ চলছে, তাতেও 
অনেক খরচপত্র আছে । রবীন্দ্রনাথকে বারবার টাকা দেওয়াটা রাজকর্মচারীদের পছন্দ হয় না। 
একবার রবীন্দ্রনাথের সে রকম চিঠি আসার পর মহিম ঠাকুর বলল, আপনি তো অনেক দিয়েছেন, 
এখন তো আর দেওয়া যাবে না । এবারে বরং কবিকে বলুন, অন্য কোথাও থেকে টাকা সংগ্রহ করে 
নিন । রাধাকিশোর মহিমের মুখের দিকে তাকিয়ে সহাস্যে বললেন, আমার ভাবী বধূমাতার জন্য 
দু'এক পদ অলঙ্কার না হয় না-ই হবে । তার বদলে, জগদীশবাবু সাগরপার থেকে যে অলঙ্কারে 
ভারতমাতাকে ভূষিত করবেন, তার তুলনা কোথায় ! 

অনেক সময় চিঠির বদলে রবীন্দ্রনাথ স্বয়ং রাধাকিশোরের সঙ্গে দেখা করে টাকা চেয়ে আনেন । 
এজন্য একবার তিনি আগরতলাতেও ছুটেছিলেন । জগদীশচন্দ্র কাজ অসমাপ্ত রেখে দেশে ফিরতে 
বাধ্য হবেন, তা কখনও মেনে নেওয়া যায় ! বন্ধুর জন্য রবীন্দ্রনাথ ভিক্ষুকের মতন প্রার্থী হতেও 
রাজি । 

রাজকর্মচারীরা যে আড়ালে রবীন্দ্রনাথের নামে কটুকাটব্য করে, তিনি তা জানেন । কিছু কিছু 
মন্তব্য তাঁর কানেও এসেছে । তাদের ধারণা, উদার, সরলপ্রাণ এই মহারাজটিকে কথার মোহে ভুলিয়ে 
ওই কবি বারবার টাকা নিয়ে যাচ্ছেন । ত্রিপুরার টাকা চলে যাচ্ছে কলকাতায় । বাংলার কোন লেখক 
অসুস্থ, কোন পত্রিকা চলছে না, কোন লেখক বই ছাপাতে পারছেন না, সে জন্য ত্রিপুরার রাজা 


88৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অর্থসাহায্য করতে যাবেন কেন ? জগদীশবাবুর জন্য যে কত টাকা চলে যাচ্ছে তার ঠিক নেই । 
রবিবাবু নিজেও তো খুব ধনীর সন্তান, গুদের কতবড় জমিদারি, ওঁর বন্ধুর জন্য উনি নিজে পাঁচ-দশ 
হাজার টাকাও দিতে পারেন না ! মহারাজকে দোহন করার কি শেষ নেই ? 

এ সব মন্তব্য কানে এলে রবীন্দ্রনাথ আঘাত পান বটেই, কোনও উত্তর দেন না। তিনি ধনীর 
সন্তান ঠিকই, কিন্তু নিজে ধনী নন। এখন তিনি প্রায় নিঃস্ব অবস্থায় পৌঁছেছেন । জমিদারি 
তদারকির জন্য তিনি মাসোহারা পান তিনশো টাকা । তাতে তার সংসার চলে । পৃথক ব্যবসা করতে 
গিয়ে এক মারোয়াড়ির কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নিয়েছিলেন, সে ব্যবসা ফেল পড়েছে। 
মহাজনকে বার্ষিক শতকরা সাত টাকা সুদ দেওয়া চলছিল, সম্প্রতি সে মারোয়াড়ি এক সঙ্গে পুরো 
টাকা শোধ করতে বলায় মাথায় আকাশ ভেঙে পড়েছে । কোথায় পাওয়া যাবে অতগুলি টাকা ! 
কিন্তু রবীন্দ্রনাথ মহারাজ রাধাকিশোরের কাছে কখনও ঘুণাক্ষরেও উচ্চারণ কবেননি তাঁর এই 
ব্যক্তিগত ঝণের কথা | ব্যক্তিগত প্রয়োজনে তিনি কখনও মহাবাজেব কাছ থেকে একটি পয়সাও 
নেননি, এইখানেই তাঁর জোর । 

এর ওপর তিনি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন শান্তিনিকেতনে ব্রন্মচর্য স্কুল চালাবার দায়িত্ব । তার 
খরচ চালাতেও দিশেহারা হয়ে যাচ্ছেন তিনি । 

এক এক সময় তাঁর মনের মধ্যে কেউ যেন প্রশ্ন করে, তুমি তো কবি, শিলাইদহে নির্জন নদীর 
বুকে বজরায় গভীর নিশীথে মোমবাতি জ্বালিয়ে কবিতা কিংবা গান রচনা করতেই তুমি স্বচেষে 
বেশি তৃপ্তি পাও । স্কুল স্থাপনের মতন গুরুতর কাজের দায়িত্ব নিতে গেলে কেন তুমি ? 

কবি নিজেই উত্তর দেন, বিদেশি শাসকরা যে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে, তা কী করে মেনে নেব ? এ 
তো দাস-তৈরির শিক্ষা । আমাদের দেশের বর্তমানের শিক্ষিত সমাজ শাসককুলের কৃপাপ্রার্থী, সামান্য 
একটু অনুগ্রহ পেলেই ধন্য হয়ে যায় । প্রাচীন ভারতের আদর্শে শিক্ষা, বিশুদ্ধ জ্ঞানের চা সবই কি 
শেষ হয়ে যাবে ! বিদেশি শাসকদের সঙ্গে বাহুবল কিংবা অস্ত্রবলে আমরা প্রতিদ্বন্দিতা করতে পারব 
না। ভারতীয় দর্শন ও ধর্মই আমাদের আত্মশক্তি । সেই আদর্শেই আমি ব্রহ্মচযশ্রিম স্থাপন করেছি । 

মন থেকে আবার প্রশ্ন ওঠে, এ দায়িত্ব অন্য কেউ নিতে পারত না ? দেশে আরও তো কত বড় 
মানুষ রয়েছেন ৷ এটা কি কবির কাজ ! 

কবি উত্তর দেন, অন্য কেউ নিলে তো ভালই হত । সে রকম কোনও উদ্যোগ দেখছি না, সবাই 
গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছেন, সরকারি স্কুলগুলি থেকে শিক্ষিত বেকারের উৎপাদন হচ্ছে । 
তাই আমি এই ব্রন্মচযস্রিম চালাতে বদ্ধমূল হয়েছি। কবি কি শুধু গগনবিহারী হবে ? যত বাধাই 
আসুক, দায়িত্ব গ্রহণে আমি কখনও পরাস্মুখ নই । 

সেই অদৃশ্য প্রশ্নকারী বলে, ওহে কবি, এত বড় দেশ, কোটি কোটি মানুষ, অশিক্ষার অন্ধকারে 
প্রায় গোটা দেশ ছেয়ে আছে, তুমি প্রাচীন আদর্শে বিদ্যালয় স্থাপন করে কতজনকে শিক্ষা দিতে 
পার ? 

কবি জেদের সঙ্গে বলে ওঠেন, আমার যতটুকু সাধ্য, ততটুকুই আমি করে যেতে চাই । আমার 
এই বিদ্যালয় নিয়ে আমি অধিক গোল করতে চাই না। এখানে অল্প ছাত্রই পড়বে । এখন আছে 
বারোজন, বড় জোর কুড়ি জনের স্থান সন্কুলান হতে পারে । শহরের বিষদৃষ্টি থেকে অনেক দুরে, 
শাস্তিনিকেতনের নির্জনতায় এরা যদি মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারে, তাই বা কম কীসে ! 

শাস্তিনিকেতনের ব্রহ্মচযশ্রিম স্থাপন ও পরিচালনার দায়িত্ব রবীন্দ্রনাথ নিয়েছেন অনেকটা জেদেরই 
বশে। 

এই ব্রহ্মাচযশ্রিম স্থাপনের প্রাথমিক পরিকল্পনা ছিল বলেন্দ্রনাথের । কয়েক বছর আগে 
শান্তিনিকেতনে এই উদ্দেশ্যে একটি বাড়িও তৈরি হয়েছিল । বলেন্দ্রনাথের অকালমৃত্যুতে সব কিছু 
থেমে যায় । 

নিজের ছেলে রথীকে রবীন্দ্রনাথ কোনও স্কুলে পাঠাননি, তাকে নিজে পড়িয়েছেন, তার জন্য 
একাধিক গৃহশিক্ষকও রাখা হয়েছে। শিলাইদহের নিরিবিলি পরিবেশে রথীর পুথিগত বিদ্যা ও 


৪৪৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রকৃতিপাঠ দুটোই বেশ ভালভাবে চলছিল, কিন্তু রথীর মা বেশিদিন শিলাইদহে থাকলে হাঁপিয়ে, 
ওঠেন । কবিকেও নানান জাযগাঘ ঘোবাফেবা করতে হয় । রথীর এখন চোদ্দো বছর বয়েস, এই 
সমযে কোনও নির্দিষ্ট স্থানে নিযমশৃঙ্খলাব মধ্যে তার পড়াশুনোর বন্দোবস্ত না করতে পারলে সে 
এন্ট্রা্স পাস কববে কী কবে ? শমীকেও ভালভাবে পড়াতে হবে । দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, 
এখন দুই ছেলেব উপযুক্ত শিক্ষা সম্পর্কে পিতাকে চিন্তা করতেই হয় । 

শুধু নিজেব ছেলে দুটিই নয়, আবও কিছু ছাত্রকে নিয়ে একটি আদর্শ বিদ্যালয় স্থাপনের ইচ্ছা 
আস্তে আস্তে রবীন্দ্রনাথেব মনে দানা বাঁধে । মাধুরীলতাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে 
শান্তিনিকেতনে নেমে দু'একদিন থাকতে থাকতে তাঁর মনে হয়, এই শাস্তিনিকেতনেই তো প্রাচীন 
ভাবতেব তপোবন হতে পাবে । যদিও শাস্তিনিকেতনেব প্রকৃতি বেশ রুক্ষ, চতুর্দিকে যত দৃবে 
তাকানো যায শুধু উষব প্রান্তব, মাঝে মাঝে এক পায়ে খাড়া দৈত্যের মতন কিছু কিছু তালগাছ, আর 
বিশেষ গাছপালা নেই । কিন্তু যখন আকাশ ছেয়ে ধেয়ে আসে ঝড়, যখন উঁচু-নিচু কংকরময় ভূমির 
ফাঁকে ফাঁকে কলকল কবে ছুটে যায বৃষ্টি ধারা, রাত্রির আকাশ সহস্রদল পুস্পের মতন প্রস্ফুটিত হয়ে 
ওঠে, সেই সব দৃশা-সৌন্দর্যের মধ্যে যেন পবিত্রতার সৌরভ আছে। এখানে আগেই আশ্রম 
প্রতিষ্ঠিত হযেছে । প্রতি বৎসর উৎসব হয়, একটা বাড়িও খালি পড়ে আছে, এখানে তো একটা স্কুল 
শুরু কবে দেওয়া যেতেই পাবে ৷ 

কিন্তু ছাত্র জোটানোও সহজ নয় | শিক্ষার উদ্দেশ্য এখন আর উন্নত ধরনের মানুষ হওয়া নয়, 
কোনও রকমে ডিগ্রি সংগ্রহ কবে জীবিকাব সুযোগ পাওয়া । পরীক্ষায় পাশ করাটাই প্রধান কথা । 
কোন অভিভাবক তার সন্তানকে এরকম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইবে ! নিজেব 
বাড়ি ছেডে কেউ সন্তানকে দূরে পাঠাতেও চাষ না। উপযুক্ত শিক্ষক সংগ্রহ করাও সহজ নয় । 
নিছক একটা স্কুলে শিক্ষকতাব চাকরি নয়, যাবা সনাতন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আদর্শ হিসেবে 
গ্রহণ করতে পারবে, ব্যক্তিগত জীবনেও যারা সব রকম আড়ম্বর বর্জন করতে সক্ষম হবে, সে রকম 
শিক্ষক চাই । 

সোফিয়া নামে একটি পত্রিকায় ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামে এক ব্যক্তি ইংরেজিতে রবীন্দ্রনাথের 
কাব্যেব খুব প্রশস্তি করেছিলেন । তারপর টুয়েন্টিয়েথ সেঞ্চুরি পত্রিকাতেও তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে 
লিখেছেন, রবীন্দ্রনাথেব “নৈবেদ/” গ্রন্থখানি তাঁর খুব প্রিয় । প্রথমে চিঠিপত্র বিনিময়ের পর এই 
ব্হ্মবান্ধবেব সঙ্গে রবীন্দ্রনাথেব ব্যক্তিগত পরিচয় হল, কবি এঁর প্রতি আকৃষ্ট হলেন । মানুষটি 
বিচিত্র । আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় । এক সময় ব্রাহ্মণ ছিলেন, এখন রোমান ক্যাথলিক 
খ্রিস্টান হযেছেন। খ্রিস্টান হযেও নাম নিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় এবং প্রাচীন ভারতীয় বণাশ্রিম 
ধর্মে দৃঢ় বিশ্বাসী | ব্রন্মবান্ধব কিছুদিন সুদূর সিন্ধু প্রদেশে গিয়ে শিক্ষকতা করেছেন । এখন 
কলকাতার সিমলা অঞ্চলে প্রাচীন আদর্শে একটি বিদ্যালয় চালাচ্ছেন, তাঁর বিশেষ অনুগত এক ধনী 
ব্যবসায়ী কার্তিকচন্দ্র নানের পরিবারের ছেলেরাই প্রধানত সেই বিদ্যালয়ের ছাত্র । রেবাচাঁদ নামে 
তাঁর এক শিষ্য ওই বিদ্যালযের সহ শিক্ষক । 

ব্রহ্মবান্ধবেব সঙ্গে বন্ধুত্ব হবার পর রবীন্দ্রনাথ দু'একদিন ব্রহ্মবান্ধবের এই বিদ্যালয় দেখতে 
গেলেন । দু'জনের উদ্দেশ্য একই । ব্রহ্মবান্ধব একদিন বললেন, আপনি বোলপুরে ব্রহ্মবিদ্যালয় 
স্থাপন করলে আমার এ স্কুল তুলে দিতে পারি । আমার ছাত্রদের আপনার বিদ্যালয়ে পাঠাব । 

দেবেন্দ্রনাথের এখন পঁচাশি বছর ছর বয়েস, তবু সব ইন্দ্রিয় সজাগ | কনিষ্ঠ পুত্রের প্রস্তাব শুনে তিনি 
তিমি রিনার ররর বেদিতে সেই অনুযায়ী ট্রাস্ট 
ডিড হল । 

উদ্বোধনের দিন ছাত্র সংখ্যা মাত্র পাঁচজন, ক্রমে বেড়ে বেড়ে এখন বারোজন । এদের জন্য 
পাঁচজন শিক্ষক | এ বিদ্যালয় সম্পূর্ণ অবৈতনিক তো বটেই, ছাত্রদের খাওয়া থাকার ভারও নিয়েছেন 
রবীন্দ্রনাথ । ব্রহ্মবান্ধব বেশ কয়েকজন ছাত্র এনেছেন, তাঁর শিষ্য রেবাচাঁদ এখানে ইংরেজি 
পড়াবেন । ব্রহ্মবান্ধব নিজে এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না । যখনই আসেন কয়েকটা ক্লাসে 


৪৫০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পড়িয়ে যান, যেমন রবীন্দ্রনাথ মাঝে মাঝে এসে যে-কোনও ক্লাসে ঢুকে পড়ান, সন্ধেবেলায় সবাইকে 
নিয়ে গল্পের আসব বসান । 

ব্ৰহ্মবান্ধব সকলেব সামনে একদিন রবীন্দ্রনাথকে বললেন, আপনি এই আশ্রমের গুরুদেব । এখন 
থেকে সবাই আপনাকে গুরুদেব বলে ডাকবে । 

কঠোব নিয়ম-শৃঙ্খলা মানতে হয় ছাত্রদের । প্রতিদিন বিছানা ছেড়ে উঠতে হয় ভোর সওয়া 
পাঁচটায় । তাদেব প্রথম কাজ ঘব ঝাঁট দিয়ে নিজেদের জিনিসপত্র ও শয্যা গুছিয়ে রাখা । তারপর 
প্রাতঃকৃত্য সাবাব জন্য মাঠে যাওয়া । ছাত্ররা তার নাম দিয়েছে “মাঠ করা । শৌচাগার তো 
নেই-ই। ্নানাগারও নেই, স্নান করতে যেতে হয় ভুবনডাঙার বাঁধে । বণশ্রিমকে বর্ণে বর্ণে পালন 
করার জন্য ছাত্রদের পোশাকও বিভিন্ন । ব্রাহ্মণদের সাদা, বৈদ্য ও কায়স্থদের জন্য লাল এবং 
বৈশাদেব জন্য হলুদ আলখাল্লা । শিক্ষকদের পাষে হাত দিয়ে প্রণাম করতে হবে বটে, কিন্ত ব্রাহ্মণ 
ছাত্ররা কায়স্থ শিক্ষকদেব পায়ে হাত দেবে না, শুধু নমস্কার জানাবে । ব্রহ্মবান্ধবেরও এই ব্যবস্থা খুব 
পছন্দ | 

স্নানের পর গাছতলায এসে সংস্কৃত মন্ত্র সহযোগে উপাসনা । ব্রহ্মবান্ধব এক একদিন পাশে 
দাঁড়িয়ে দেখেন, ছাত্রদের উচ্চারণ ভুল হচ্ছে কি না। উপাসনার পর হালুয়া ভক্ষণ । তারপর আধ 
ঘণ্টা মাটি কোপানো । এবপর পড়াশুনো শুরু । তাও আগে ছাত্র ও শিক্ষকরা সমবেতভাবে একবার 
উপাসনা সেরে নেবেন । দশটায় ক্লাস শেষ, এখন কিছুক্ষণ কেউ হারমোনিয়াম বাজিয়ে গান শিখবে, 
কেউ গল্পেব বই পড়বে । সাডে এগারোটায় মধ্যাহমভোজন, ডাল-ভাত ও একটা কিছু সবজির ঘ্যাঁট, 
বিশুদ্ধ নিরামিষ । ব্রাহ্মণ ছাত্ররা এক পঙ্ক্তিতে না বসে বসবে খানিকটা দূরে, ছোঁয়াটুয়ি বাঁচিয়ে । 
প্রতোক ছাত্রের নিজস্ব থালা-বাটি, খাওয়ার পর নিজেদেরই মেজে-ধুয়ে রাখতে হয় । সাড়ে বারোটায় 
আবাব ক্লাস শুক, তিনটেব সময মাত্র পনেরো মিনিটের বিশ্রাম, আবার সাড়ে চারটে পর্যন্ত । এরপর 
খেলাধুলোর ছুটি । ছাত্র-শিক্ষক সবাই মিলে কিছুক্ষণ ফুটবল পেটাপিটি করে । প্রাচীন ভারতের 
আশ্রম-বিদ্যালযে ফুটবলের তুল্য কোনও ক্রীড়াবস্তূ হয়তো ছিল না, এখানে এটুকু ব্যতিক্রম করতে 
হযেছে । সন্ধে হতে না হতেই হাত পা ধুযে এসে আবার উপাসনা । এরপর, যে-সময় রবীন্দ্রনাথ 
উপস্থিত থাকেন তখম তিনি সবাইকে নিয়ে বসেন । গল্প-কবিতা-গান শোনান, নানা রকম মজার 
মজাব খেলাও উদ্ভাবন কবেন। তিনি যখন থাকেন না, তখন আর বিশেষ কিছু করার থাকে না, 
আবাব নিরামিষ আহার শেষ করে রাত্রি নটার মধ্যে শহ্যাগ্রহণ । 

স্কুলটি শুক হল তো বেশ ভালভাবেই, কিন্তু এর মধ্যে একটা মজার বৈপরীত্য আছে । নৈবেদ্য'র 
কবিতাগুলি বচনাব সময থেকেই রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের নেশায় মেতে আছেন, ব্রাহ্মণ কায়স্থের 
ভেদাভেদের মতন একটা কুপ্রথাকেও মেনে নিয়েছেন । এবং তাঁর প্রধান সহযোগী ব্রহ্মবান্ধব 
একজন কট্টব খ্রিস্টান ! শিক্ষক রেবাঁচাদও খ্রিস্টান, তিনি নাকি ছেলেদের বাইবেলের গল্পও 
শোনান ৷ ক্রমে এই নিয়ে ফিসফাস শুরু হল, ব্রহ্মচযশ্রিম কি শেষ পর্যন্ত খ্রিস্টানদের আখড়ায় 
পবিণত হবে £ ববীন্দ্রনাথের খ্রিস্টানদের সম্পর্কে কোনও গোঁড়ামি নেই, কিন্তু দেবেন্দ্রনাথ খ্রিস্টধর্মের 
তো খ্রিস্টানদের স্যাবাথ ডে, অন্যরা তা মানতে বাধ্য হবে কেন ? সেই জন্যই তিনি নির্দেশ দিয়েছেন, 
শান্তিনিকেতনে ছুটির দিন হবে ব্রাহ্মদের পুণ্য দিন, বুধবার । সেই তিনি শান্তিনিকেতনে খ্রিস্টানদের 
কর্তৃত্বের কথা শুনলে তো বিরক্ত হবেনই । 

রবীন্দ্রনাথ দো-টানায় পড়লেন । পিতার মতামত তাঁকে মানতেই হবে, আবার ব্রহ্মবান্ধবকেও 
তিনি চলে যেতে বলতে পারেন না । ব্রহ্মবান্ধব চলে গেলে তাঁর অনুগত ছাত্রদেরও নিয়ে যাবেন । 
আবার গ্রিস্টানদের আধিপত্যের কথা যদি কলকাতা পর্যন্ত পৌঁছে যায়, তা হলে হিন্দু পরিবার থেকে 
নতুন ছাত্র জোটানো শক্ত হবে । শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে কিছু বলতে হল না, রেবাচাঁদ টের পেয়ে 
গেলেন যে তাঁদের বিরুদ্ধে একটা ঘোঁট পাকানো চলছে। তিনি ব্রহ্মবান্ধবকে সে কথা জানাতেই 
ব্ৰহ্মবান্ধব জ্বলে উঠলেন । ব্রহ্মবান্ধব আবেগ-তাড়িত মানুষ, উত্তেজিতভাবে তর্ক বিতর্ক করলেন 


৪৫৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রবীন্দ্রনাথের সঙ্গে, সে তর্কের কোনও মীমাংসা হবার আগেই রেবাঁচাদকে সঙ্গে নিয়ে আশ্রমের 
সংস্পর্শ তাগ করলেন চিরতরে । 

এই ধাক্কা সামলাবার জন্য রবীন্দ্রনাথকে নতুন শিক্ষক নিয়োগ করতে হল | এবার অচিরেই তিনি 
টেব পেলেন, তিনি তাঁর সামর্থ্যের চেয়ে অনেক বেশি দায়িত্ব নিয়ে বসে আছেন । যখন তখন 
খবচের ধাক্কা । দেবেন্দ্রনাথ মাসিক দুশো টাকা বরাদ্দ করেছেন, তাতে কী করে কুলোবে ! শিক্ষকদের 
বেতন আছে, ছাত্রদের খাওয়া-পরার ব্যবস্থার ক্রটি থাকলে চলে না। ছোট্ট একটি বাড়িতে সকলের 
স্থান সঙ্কুলান হয় না, আরও বাড়ি বানাতে হচ্ছে। শিক্ষকরা অল্প বেতনে পড়াতে রাজি হয়েছেন, 
কিন্তু তাঁদের মাথাব ওপর আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে তো ! এদিকে রবীন্দ্রনাথের হাত একেবারে 
খালি । এমনই অবস্থা যে স্ত্রীর কয়েকটি গয়নাও ধন্ধক দিতে হয়েছে । মুণালিনীর কাছ থেকে 
বারবার চাইতেও লজ্জা হয় । 

একটা নতুন স্কুল বাডিব গাঁথনি হয়ে গেছে, ওপরে কাঠের ফ্রেম করে টালি বসানো দরকার । সে 
খরচ কে দেবে ? যে-কোনও দিন বর্ষা এসে পড়বে । রবীন্দ্রনাথ কোনও কুলকিনারা খুঁজে পাচ্ছেন 
না। সর্বক্ষণ অর্থচিস্তা ! 

মৃণালিনী স্বামীর মুখ দেখেই বুঝতে পারেন, কোনও একটা সমস্যায় তিনি পীড়িত । বারবার 
কারণ জিজ্ঞেস করেন, রবীন্দ্রনাথ বলতেই চান না। শেষ পর্যন্ত বলেই বসলেন, নতুন বাড়ির জন্য 
কাঠের ফ্রেম ও টালির অডরি দেওয়া হয়ে গেছে । টাকা না পাঠালে ওরা সেগুলি ডেলিভারি দেবে 
না। এতগুলি টাকা আমি এখন কোথায় পাব ! 

মৃণালিনী নিজের হাত থেকে এক জোড়া মকরমুখো বালা খুলে দিলেন । 

ববীন্দ্রনাথ ব্যস্তভাবে বললেন, না, না, ওগুলো দিয়ো না । ও আমার মায়ের গহনা । পারিবারিক 
জিনিস, ও দুটো তোমার প্রথম পুত্রবধূকে দিয়ো । 

মুণালিনী বললেন, ভাগ্যে থাকলে রথীর বউয়ের জন্য আবার গহনা হবে । এখন এই দিয়ে কাজ 
চালাও । 

রবীন্দ্রনাথ বললেন, তোমার হাত খালি করে দেবে ? ও আমি নিই কী করে! 

মৃণালিনী বললেন, মেলার সময় অনেক সুন্দর সুন্দর বেলোয়ারি চুরি পাওয়া যায়, তাতেই আমার 
হাত ভরে যাবে । 

ববীন্দ্রনাথ বললেন, অনেকে বলে, এই ইস্কুলটা চালানো আমার একটা উৎকট শখ । তুমি যে 
আমার এই শখের ধিরূপতা করোনি, আমার তালে তাল মিলিয়েছ, এ জন্য আমি যে কতখানি তোমার 
কাছে কৃতজ্ঞ । এই শেষ, তোমার কাছ থেকে আর চাইতে হবে না । 

মৃণালিনী মুখ ফিরিয়ে হাসলেন । স্বামীকে না জানিয়েও তাঁকে কিছু কিছু গয়না বিক্রি করতে 
হয়েছে। ইস্কুল নিয়ে স্বামী এমনই ব্যস্ত যে সংসার কী করে চলছে, সেদিকেও খেয়াল রাখেন না। 

রথী স্কুলে অন্য ছেলেদের সঙ্গেই খাবার খায় । প্রতিদিন এক ঘেয়ে নিরামিষ খাদ্য, পরিমাণও 
যথেষ্ট নয় । উঠতি বয়েসের ছেলে, এখন পেট ভরে ভাল করে না খেলে কি স্বাস্থ্য ভাল হতে পারে? 
এই কথা ভাবলেই মায়ের বুক ফেটে যায় । চুপি চুপি নিজের ছেলেকে বাড়িতে ডেকে এনে সুখাদ্য 
খাওয়ানোটাও অতি বিসদৃশ ব্যাপার । মৃণালিনী তাই প্রায়ই স্কুলের সব কটি ছেলেকেই নিমন্ত্রণ করে 
পঞ্চ ব্যঞ্জন রেঁধে খাওয়ান । মায়ের কাছে প্রশ্রয় পেয়ে রথীও যখন তখন সহপাঠীদের বাড়িতে এনে 
রান্নাঘর, ভাঁড়ারঘরের সব কিছু সাফ করে দেয় | এতগুলি ছেলের খাদ্য জোগানোর খরচ কি কম ! 

একটা সমস্যা মিটলেই আবার একটা অন্য সমস্যা দেখা দেয় । দেবেন্দ্রনাথ কখনও সখনও কিছু 
অতিরিক্ত অর্থ বরাদ্দ করেন বটে, কিন্তু বারবার তাঁর কাছ থেকে অর্থ আদায় করার বিপদও আছে । 
ব্ৰহ্ম বিদ্যালয়, রবির নিজস্ব উদ্যোগ, অন্য ভাইরা এতে উৎসাহ দেখাননি । দেশের সরকারের 
প্রতিষ্ঠিত স্কুলগুলিতে ছাত্রদের কাছ থেকে বেতন নেওয়া হয়, আর রবীন্দ্রনাথ শুধু বিনা বেতনে নয়, 
ভরণপোষণেরও দায়িত্ব নিয়েছেন । বারোজন ছাত্রের জন্য পাঁচজন শিক্ষক ! এমন শখের স্কুল 
চালাবার জন্য দেবেন্দ্রনাথের তহবিল থেকে অনবরত ব্যয় করলে অন্যান্য শরিকদের ভাগে কম পড়ে 


8৪৫২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যাবে না! 

তবু সকালবেলা ছাত্ররা সার বেঁধে যখন উপাসনা শুরু করে, তখন সেদিকে তাকিয়ে রবীন্দ্রনাথের 
মন ভরে যায় । কয়েকজনের সমালোচনা শোনার পর এখন আর ব্রাহ্মণ-কায়স্থ-শুদ্র ছাত্রদের বিভিন্ন 
রঙের পোশাক নয়, সকলের জন্যই গেরুয়া আলখাল্লার ব্যবস্থা হয়েছে । উদ্দীপনাময় কচি কচি 
মুখগুলিতে যেন ভবিষ্যতের ছবি উদ্ভাসিত হয়ে ওঠে । প্রাচীন ভারতের প্রতিহ্য আত্মস্থ করে, 
পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে এরা মানুষের মতন মানুষ হবে । স্বাবলম্বী, আত্মমযার্দাসম্পন্ন নাগরিক, 
এরাই দেশ গড়বে | 

রবীন্দ্রনাথ একটানা বেশিদিন শান্তিনিকেতনে থাকতে পারেন না। শিলাইদহে জমিদারি 
তদারকিতে যেতে হয়, কলকাতাতেও নানান সভায় বক্তা ও গান করতে হয়, “বঙ্গদর্শন পত্রিকার 
কাজও আছে । সেখানে ধারাবাহিক উপন্যাস “চোখের বালি’ ও অন্যান্য প্রবন্ধাদি লিখতে হচ্ছে । 
পত্রিকার খরচ ওঠে না. সে দায়িত্ব রবীন্দ্রনাথের না হলেও চিন্তা তো হয়ই । মহারাজ রাধাকিশোর 
স্বতঃপ্রবৃত্ত হয়ে একশো টাকা করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন | 'বঙ্গদর্শন'-কে সাহায্য করলে 
সরলা ঘোষালের ‘ভারতী’ পত্রিকাকে কেন সাহায্য দেওয়া হবে না, তা নিয়েও কেউ কেউ মন:ক্ষুণ্র ৷ 

বন্ধু শুভার্থীরা অনেকে শান্তিনিকেতনে গিয়ে স্কুলটি দেখতে চায় ৷ রবীন্দ্রনাথও অনেককে নিয়ে 
গিয়ে তাঁব কর্মকাণ্ডটি দেখাতে আগ্রহী, না হলে ভবিষ্যতে আরও ছাত্র সংগ্রহ হবে কী কবে ? কারুকে 
কারুকে তিনি যাতায়াতের ভাড়া দিয়েও নিয়ে যান । এতেও আছে অতিরিক্ত খরচের ধাক্কা । 

বন্ধুরা সকলেই অবশ্য রবীন্দ্রনাথের এই উদ্যোগটি সমর্থন করেন না। দু একজনের মতে, 
রবীন্দ্রনাথ জোর করে অতীতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন । স্কুলের ছাত্রদের আশ্রমবাসী ব্রহ্মচারীর 
মতন হতে হবে কেন ? তা ছাড়া, রবীন্দ্রনাথের হিন্দু হিন্দু বাতিক হয়েছে । তাঁর প্রতিষ্ঠিত এই স্কুলে 
মুসলমানদের স্থান কোথায় ? মুসলমানরা কি ভারতবাসী নয় ! কোনও মুসলমান ছাত্র ওই স্কুলে যোগ 
দিতে চাইলে তাকেও কি বেদমন্ত্র পাঠ করতে হবে ? অনা ছাত্রদের সঙ্গে সে পঙ্ক্তিভোজনে বসতে 
পারবে ? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি এর মধ্যেই বহু সংখ্যক মুসলমান বিরূপ হয়ে গেছে। এই 
ব্রহ্মচযশ্রমের মতন আরও কিছু প্রতিষ্ঠান গজিয়ে উঠলে তো মুসলমানদের দূরে সরিয়ে দেওয়া হবে 
ক্রমশ । মুসলমানদের মাদ্রাসায় হিন্দু ছাত্রদের স্থান নেই, হিন্দুরাও যদি শুধু হিন্দুদের জন্য আলাদা 
বিদ্যালয় গড়ে তুলতে থাকে, তা হলে ছাত্রসমাজের মধ্যে ভেদাভেদের সৃষ্টি হবে । ভবিষ্যতে এই 
ছাত্ররা কী আদর্শ ভারতীয় নাগরিক হতে পারে ! 

রবীন্দ্রনাথ তবু মনে করেন, ইংরেজ প্রবর্তিত শিক্ষার বিকল্প হিসেবে প্রাচীন ভারতীয় শিক্ষার 
আদর্শ ছাড়া আর কিছু হতে পারে না । মৃত প্রাচীন ব্যাপারকে মন্ত্বলে জীবিত করে তোলা যায় না, 
কিন্তু অতীতেব যে সব ধারা প্রচ্ছন্নভাবে অথচ বেশ প্রবলবূপে বর্তমান, অন্ধের মতন তাকে অস্বীকার 
কবতে গিয়েই আমাদেব অনেক ক্ষতি হচ্ছে । অন্য দেশের আধুনিকতাকে-এ দেশের ওপর জোর 
করে চাপিয়ে দেওয়াও ক্ষতিকর । 

অনেকবার অনুরোধ করা সত্ত্বেও তাঁর বিশেষ বন্ধু প্রিয়নাথ সেন কিছুতে শান্তিনিকেতন যেতে 
রাজি হলেন না। 

স্কুল ছাড়াও রবীন্দ্রনাথের সংসার এখন শান্তিনিকেতনে, তাই এখানে ঘন ঘন আসেন । 
মৃণালিনীর শরীর ভাল যাচ্ছে না, স্বামীর কাছে তা তিনি গোপন করে যান । এখানে এসেই 
রবীন্দ্রনাথ ব্যস্ত হয়ে পড়েন, সারাদিন অনেক লোকজনের সঙ্গে কথা বলতে হয়, মৃণালিনী যে মাঝে 
মাঝেই শুয়ে থাকেন, তা তাঁর নজরে পড়ে না। 

একদিন রাত্রিবেলা, সকলে ঘুমিয়ে পড়ার পর তিনি পত্রিকার জন্য প্রাচীন সাহিত্য বিষয়ক একটি 
প্রবন্ধ লিখতে বসেছেন, বেশ খানিকটা লেখার পর থেমে গেলেন । হঠাৎ তাঁর মনে হল, অনেক দিন 
তিনি কোনও প্রেমের কবিতা লেখেননি । ইন্দিরার বিয়ে হবার পর তেমন অন্তরঙ্গ চিঠিও লেখেননি 
কারওকে | উপন্যাস লিখছেন বলে কবিতা কমে আসছে! 

কলম হাতে নিয়ে ভাবতে লাগলেন, প্রেম তাঁকে ছেড়ে গেল ! নতুন বউঠানের কথাও মনে 


৪৫৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আসেনি অনেকদিন । সেই মুখখানি যেন অস্পষ্ট হয়ে গেছে। এখন তিনি শুধু কাজের মানুষ ? 
যে-সব কাজকে গুরুত্বপূর্ণ মনে হয়, বক্তৃতা করা, লেখালেখি, এখানে সেখানে ছুটে বেড়ানো, দেশ 
উদ্ধার করবার ফিকির, এগুলো কি সত্যি তাঁর কাজ ! প্রেম কি এসব কিছুর চেয়ে বড় নয় ! প্রেম 
ছাড়া জীবনটাই তো শুষ্ক | ছিলেন প্রেমিক কবি, হয়ে গেলেন এক আশ্রমের গুরুদেব । 

আকাশে আজ পূর্ণ চাঁদের মায়া, বারান্দায় একটা মসলিনের চাদরের মতন ছড়িয়ে আছে 
জ্যোৎস্না । এখনকার স্তৰ্ধতার সঙ্গে শহরের রাত্রির কোনও তুলনাই হয় না। বাতাসে ভেসে আসছে 
কোনও ফুলের সুগন্ধ ৷ 

বাইরেব দিকে তাকিয়ে অনেকক্ষণ বিষণ্নভাবে বসে রইলেন । যে-সব দায়িত্ব নিয়েছেন, তা 
কোনওটা থেকেই বিচ্যুত হবেন না । কিন্তু কবিতা রচনাই তাঁর প্রধান কাজ । আবার লিখতে হবে । 

এক সময় ঘোর ভাঙল | অনেক রাত হয়ে গেছে । কটা বাজে দেখার জন্য তিনি পকেট ঘডিটা 
বার করলেন । তারপর ঘড়িটার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে । এটা তাঁর বিয়ের সময় যৌতুক 
পাওয়া (সোনার ঘড়ি । একটা বোতাম টিপলে ওপরের ডালা খুলে যায় । ডালার ভেতর দিকে 
ইংরেজি অক্ষরে তাঁর নামের আদ্যক্ষর খোদাই করা । 

আবার বাস্তবতা তাঁকে আঘাত করেছে । ঘড়িটাতে সময় দেখার বদলে অন্য কথা তাঁর মনে 
পড়েছে। স্কুলের শিক্ষকদের এ মাসের বেতনের টাকার সংস্থান করা যায়নি এখনও । নির্দিষ্ট দিনে 
মাস-মাইনে দিতে না পারলে সম্মান রক্ষা করা যাবে না। টাকা সংগ্রহের কোনও উপায় দেখা যাচ্ছে 
না। মৃণালিনীর কাছ থেকেও আর গহনা চাওয়া যায় না । 

এবাবে এই ঘড়িটা বিক্রি করে দিলেই কাজ চলে যাবে । 


৫৯ 


বিশাল পদ্মানদীর এপার ওপার দেখা যায় না। চৈত্র মাসের আকাশে কোথাও কোথাও গুচ্ছ গুচ্ছ 
মেঘ জমেছে, যে-কোনও সময় ঝড়ের সম্ভাবনা । ছলাৎ ছলাৎ শব্দে ঢেউ ভাঙছে স্টিমারের গায়ে । 
স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ | নদীর এমন রূপ আর কোন দেশে দেখা যায ? 
স্বামীজিও এর আগে পূর্ববঙ্গে আসেননি । 

নদীতে মোচার খোলার মতন দুলছে প্রচুর জেলে ডিঙি, মাছ ধরা চলছে । এখন ইলিশের সময়, 
সবস্বতী পুজো পার হয়ে গেলে ইলিশ তোলা শুরু হয় । স্টিমারের প্রায় লাগোয়া কয়েকটি নৌকোয় 
উঠছে ইলিশ মাছ, জাল টেনে তোলার পর ইলিশ একবার দুবার লাফিয়েই নিস্পন্দ হয়ে যায় ৷ এ 
মাছ বড় স্পর্শকাতর, জল থেকে তোলার পর ওপরের বাতাসে কয়েক মুহুর্তের বেশি বাঁচে না। স্বামী 
বিবেকানন্দ এরকমভাবে, এত কাছ থেকে মাছ ধরা কখনও দেখেননি, জীবস্ত ইলিশ দর্শন করা তো 
দুর্লভ সৌভাগ্যের ব্যাপার । মাছের কী রূপ, যেন ঝকঝকে একটা রূপোর পাত । যেন নদীর 
অলঙ্কার । 

অনেক মাছই স্বামীজির প্রিয়, বিশেষত ইলিশ । শরীর ভাল নেই, চিকিৎসকরা খাওয়া-দাওয়ার 
ব্যাপারে অনেক বিধিনিষেধ জারি করেছেন । শরীরটা কিছুতেই সারছে না, মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, 
হাঁপানির টান ওঠে । তা বলে কি এমন টাটকা ও নিখুঁত গড়নের ইলিশ দেখে লোভ সংবরণ করা 
যায় ! 

পাশের এক শিষ্যকে বললেন, ওরে কানাই, গোটাকতক ইলিশ কেন না! বেশ পাতলা ঝোল 
হবে । দু-একখানা পেটির মাছ ভাজা ! 


8৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শিষ্য কুষ্ঠিতভাবে বলল, আপনাব কি ইলিশ সহ্য হবে ? 

স্বামীজি বললেন, সহা হবে কি না আমি বুঝব ! চোখের সামনে এমন ইলিশ দেখেও কেউ চলে 
যেতে পারে ? তোরা দর করতে গেলে দাম বেশি চাইবে, ভাববে বিদেশি লোক, সারেউসাহেবকে বল, 
তিনি ঠিক দর জানবেন । 

এই ইলিশের স্বাদ গ্রহণের ইচ্ছে আরও অনেকের ছিল, স্বামীজির স্বাস্থ্যের কথা চিন্তা কবে কেউ 
মুখ খোলেনি । এবাব কয়েকজন মহা উৎসাহে গিয়ে সাবেঙকে ধরল । সাবেঙসাহেব ভোঁপ ভোঁপ 
শব্দে কয়েকবাব সিটি বাজিয়ে জেলে ডিডিগুলোকে সচকিত করলেন, তাবপর হাতছানি দিযে 
দুতিনজনকে কাছে ডাকলেন । 

অনেক দর কষাকষিব পর ঠিক হল, চার পয়সায় এক একটি ইলিশ পাওয়া যেতে পারে । বেশ 
বড় বড মাছ, কোনওটাবই ওজন দেড় সের, পৌনে দু সেবের কম নয | স্বামীজিব সঙ্গী দলটিতে 
রয়েছে সাত আটজন, কানাই তাই বলল, তিনটি কিংবা চারটি কিনি, তাতেই কুলিযে যাবে । 

স্বামীজি ধমক দিয়ে বললেন, দূর বোকা, আমরা কজনে মিলে খাব, আর এই স্টিমারের 
খালাসি-মাল্লাবা চেয়ে চেয়ে দেখবে গ কিপটেমি করিসনি, পুবো এক টাকা দিযে গোটা ষোলো মাছ 
কিনে ফেল, আজ সকলে মিলে ভোজ হবে । 

নৌকো থেকে বেছে বেছে মাছ তোলা হচ্ছে, স্বামীজি মুগ্ধভাবে দেখছেন । একসময় 
অনামনস্কভাবে হাত বাডিযে বললেন, ওরে কানাই, তামাক দে । 

কানাই দৌড়ে গিয়ে ছুকো-কন্কে সেজে নিয়ে এল । 

দ্বিতীযবার স্বামীজি আমেরিকা গিয়েছিলেন প্রধানত মিশনের কাজেব জন্য অর্থ সংগ্রহ ও নিজের 
চিকিৎসা কবাবাব জন্য । কোনওটাতেই বিশেষ সফল হননি । জোসেফিন কত যত্ন কবেছে, ডাক্তার 
হেলমাব নামে একজন বড চিকিৎসককে ডেকে এনে দেখিয়েছে । ডাক্তার হেলমাবের মতে, বহুমূত্র 
ও হাঁপানি ছাড়াও স্বামীজিব হৃৎপিণ্ড ও মুত্রাশয়ও কিছুটা জখম হযেছে, তবে তিনি আশ্বাস 
দিয়েছিলেন এখনও নিরাময়ের অতীত নয়, তিনি স্বামীজিকে আগেকার মতন সুস্থ করে তুলতে 
পারবেন । কই পারলেন না তো ! অবশ্য সেরকম বিশ্রামও নেওয়া হল না। ডাক্তার বলেছিলেন, 
ধূমপান আস্তে আস্তে কমিয়ে একেবারে ছেড়ে দিতে হবে । স্বামীজি ছাড়তে পারেননি । কখনও 
উত্তেজিত বা প্রফুল্ল বোধ করলে, কিংবা গভীর চিন্তার সময় ধূমপানের জন্য অস্তরাত্মা ছটফট করে । 

তামাক টানতে টানতে স্বামীজির আর একটি সাধ জাগল | ইলিশ মাছের মাথা দিয়ে পুইশাক বড় 
তোফা হয় । অনেকদিন খাওয়া হয়নি ৷ পুঁইশাক পাওয়া যাবে কোথায় £ স্টিমার ভেডানো হল এক 
গ্রামের ঘাটে, সেখান থেকে শুধু পুইশাক নয়, খুব ভাল জাতের চাল সংগ্রহ করা হল । ভরিভোজের 
সময় স্বামীজি স্বয়ং সারেঙ ও মাল্লাদের আপ্যায়ন করে খাওয়াতে লাগলেন । 

এই সব সময়ে শরীর খারাপের কথা একেবারেই মনে থাকে না । অনেকেই এই দেখে বিস্মিত 
হয়, আজ যে মানুষটি রোগে কাতর, পরদিন তিনিই কী করে সাগ্রহে চলে যান হিমালযে, কিংবা কোন 
শক্তিতে বক্তৃতা করেন ঘণ্টার প্র ঘণ্টা, মঠের খুঁটিনাটি ব্যবস্থা পরিদর্শন করেন, পোষা পশুপাখিদের 
পরিচর্যা করেন নিজের হাতে ! 

খানিক বাদে বিশ্রস্তালাপের সময় একজন কৌতুক করে বলল, স্বামীজি, আপনি খিচুড়ির গন্ধ 
পেয়ে বেলুড় মঠের গেট ডিডিয়েছিলেন মনে আছে ? 

স্বামীজি হা-হা করে হেসে উঠে বললেন, খিচুড়ির গন্ধ পেয়ে, ঠিক বলেছিস ! শুধু গেট ডিডোনো 
নয়, আমেরিকা থেকেই লাফিয়ে চলে এসেছি । 

বেশিদিন আগের কথা নয়, এবারে আমেরিকায় গিয়ে এক এক সময় এমন মনে হত যে বুঝি হঠাৎ 
মরেই যাবেন । তখন ব্যস্ত হয়ে ভাবতেন, যদি সেরকমই হয়, তা হলে স্বদেশে গিয়ে দেহরক্ষা করাই 
ভাল । আবার দু-একদিনের মধ্যে চাঙ্গা হয়ে উঠলে সে কথা মনে থাকত না । আমেরিকায় তাঁর 
সঙ্গিনী ধনী মহিলাদের ভ্রমণের নেশা, এ ছাড়া তাঁদের অন্য কাজও তেমন কিছু নেই । স্বামীজিও 
ভ্রমণে খুব উৎসাহী । আমেরিকা ছেড়ে তিনি প্যারিসে এলেন, সেখানে ধর্মমহাসভায় যোগ দেওয়ার 


3৫৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ব্যাপার ছিল । শিকাগোর ধর্ম মহাসভার সঙ্গে অবশ্য এই মহাসভার কোনও তুলনাই চলে না। 
প্যারিসে বিখ্যাত গায়িকা শ্রীমতী কালভে মিশরে বেড়াতে যাওয়ার ইচ্ছা করে স্বামীজিকে আমন্ত্রণ 
জানালেন, স্বামীজিও সঙ্গে সঙ্গে রাজি । 

ভ্রমণসূচি হল এইরকম : বিখ্যাত ওরিয়েন্টাল এক্সপ্রেস ট্রেনযোগে ভিয়েনা হয়ে 
কনস্টান্টিনোপল । তারপর জাহাজে গ্রিস, ভূমধ্যসাগর পেরিয়ে ইজিপ্ট, সেখান থেকে এশিয়া মাইনর 
হয়ে জেরুজালেম । কিন্তু ইজিপ্ট ঘুরে দেখার সময় মন আবার উতলা হয়ে উঠল, শরীরও যেন 
বইছে না। পথসঙ্গীরা যখন ইজিপ্ট ছেড়ে আবার অন্যত্র পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে, তখন 
স্বামীজি বললেন, তোমরা যদি কিছু না মনে করো, আমি এখান থেকেই দেশে ফিরে যেতে চাই । 
স্বামীজির ইচ্ছেতে কেউ বাধা দিতে চান না। কয়েকবার থেকে যাওয়ার অনুরোধ করে শ্রীমতী 
কালভে স্বামীজির জন্য ভারতমুখী জাহাজের প্রথম শ্রেণীর টিকিট কেটে দিলেন । স্বামীজির আর 
জেরুজালেম দেখা হল না। 

প্রথমবার আমেরিকা থেকে ফেরার সময় অভ্যর্থনা জানাবার জন্য কী বিপুল জনসমাগম হয়েছিল, 
পথের বিভিন্ন নগরে কত সংবর্ধনার আয়োজন হয়েছিল । দ্বিতীয়বার এলেন নিঃশব্দে । বন্ধের 
জাহাজঘাটায় যখন নামলেন, কেউ তাঁর জন্য দাঁড়িয়ে নেই, কেউ তাঁকে চেনে না। সাধারণ যাত্রীর 
মতন নিজের মালপত্র বয়ে নিয়ে রেল স্টেশনে গিয়ে কলকাতার ট্রেন ধরলেন । ট্রেনের কামরাতেও 
সাহেবি পোশাক পরা এই মানুষটির প্রকৃত পরিচয় কেউ জানতে পারল না, তিনি এক কোণে বসে 
আপনমনে চুরুট টানছিলেন । অনেকক্ষণ পর একজন বাঙালি ভদ্রলোক উঠে এসে জিজ্ঞেস 
করলেন, মাপ করবেন, আপনাকে চেনা চেনা লাগছে, আপনি কি মিস্টার নরেন দত্ত ? 

হাওডা স্টেশনে পৌঁছবার পর অন্য কোথাও যাওয়ার চিন্তা না করে স্বামীজি একটা গাড়ি ডেকে 
সোজা চলে এলেন বেলুড মঠে । তখন সন্ধে হয়ে এসেছে । দিনাবসানে মঠের বাগানের গেটে 
তালা পড়ে যায় । বাগানের মালি দূর থেকে দেখে ভাবল, সত্যি বুঝি এক সাহেব এসেছে, সে ভয় 
পেয়ে ছুটে গেল ভেতরে খবর দিতে ৷ স্বামীজি শুনতে পেলেন, ভেতরে ঘণ্টা বাজছে । তিনি 
বুঝতে পারলেন, মঠবাসীরা এখন সবাই মিলে খেতে বসবে । তাঁর আর তালা খোলবার সবুর সইল 
না। গেট বেয়ে উঠে লাফিয়ে পার হয়ে দুত পদে তিনি চলে এলেন খাওয়ার ঘরে । 

মঠবাসীরা হতভম্ব । প্রথমে অনেকে চিনতেই পারল না, গুরুভাইরা চিনতে পেরেও যেন 
নিজেদের চক্ষুকে বিশ্বাস করতে পারছেন না। সবাই জানে, স্বামী বিবেকানন্দ এখন বিদেশে 
রয়েছেন, বিনা আড়ম্বরে, বিনা অভ্যর্থনায় তিনি সশরীরে এখানে উপস্থিত, এও কী হতে পারে ! 
সঙ্গীসাথী কেউ নেই, জয়ধ্বনি নেই ! 

স্বামীজি হাতে হাত ঘষে বললেন, আঃ চমৎকার খিচুড়ির গন্ধ বেরিয়েছে । শেষ হয়ে গেল 
নাকি ? ওরে দে দে, আমার জন্য একটা পাত পেড়ে দে ! কাঁচালঙ্কা আছে তো ? কতদিন খিচুড়ি 
খাইনি ! 

দ্বিতীয়বারের ফেরাটা যে একেবারে অন্যরকম হয়েছে, শুধু তাই নয়, দ্বিতীয়বার আমেরিকায় গিয়ে 
তাঁর কিছু কিছু মোহভঙ্গও হয়েছে । প্রথমবার সে দেশের সমৃদ্ধির ভাল দিকগুলিই চোখে 
পড়েছিল । অনেক কিছু দেখেই চমক লাগত | এবারে সেই বিস্ময়বোধ ছিল না, তিনি দেখতে 
পেয়েছিলেন ওই সমৃদ্ধির মূলে আছে শোষণ । আমেরিকানরা পরিশ্রমী ও উদ্যমী জাত, উদ্ভাবনী 
শক্তিও আছে, সেই সঙ্গে আছে লোভ ও স্বার্থপরতা । মানবিক সম্পর্কের চেয়েও বেশি প্রকট 
ব্যবসাদারি মনোভাব । ছোট ছোট কারবারিদের গিলে খায় বড় বড় কারবারিরা । 

সতীর্থ ও শিষ্যদের কাছে এবারের অভিজ্ঞতা বর্ণনা করতে করতে স্বামীজি এক একবার বিরক্তিতে 
বলে ওঠেন, নরক, নরক ! 

অবশ্য স্বামীজি ওদেশে অনেক উন্নতমনা, সদাশয় বন্ধুও পেয়েছেন । সেরকম বন্ধু অতি দুর্লভ । 
স্টিমার একসময় পৌঁছে গেল নারায়ণগঞ্জ । আগে থেকেই খবর জানা ছিল বলে এখানে বেশ 
কিছু লোক স্বাগত জানাবার জন্য উপস্থিত । নারায়ণগঞ্জ থেকে ট্রেনে খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা 


৪৫৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আসা যায়, সেখানে এক জমিদারের বাড়িতে সদলবলে স্বামীজির আতিথ্যের ব্যবস্থা হয়েছে । 

ঢাকায় পৌঁছেই স্বামীজি কয়েকজনকে জিজ্ঞেস করলেন, আমার মা এসেছেন ? 

খোঁজখবর নিয়ে জানা গেল, স্বামীজির মা এসে পৌঁছবেন আরও দু দিন পরে । স্বামী ব্রহ্মানন্দ 
সব ব্যবস্থা করেছেন । 

পূর্ববঙ্গে স্বামীজি বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে আসেননি । খানিকটা ভ্রমণ, খানিকটা মায়ের 
সাধপূরণ । সন্ন্যাসী হয়েও নরেন্দ্রনাথ পুবশ্রিমের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ত্যাগ করেননি । মায়ের 
প্রতি তাঁর বরাবর দুর্বলতা । যে মানুষ নিজের মাকে ভালবাসে না, মাতৃন্নেহ উপেক্ষা করে, তার 
পক্ষে কি মানুষের সেবা করা সম্ভব ! মায়ের অনেক বয়েস হয়েছে, তিনি যাতে কষ্ট না পান সেদিকে 
স্বামীজি সবসময় লক্ষ রাখেন । শ্রীমতী ম্যাকলাউড স্বামীজির হাতখরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ 
থেকে মায়ের জন্য একশো টাকা ও এক বোনের জন্য পঞ্চাশ টাকা মাসোহারা পাঠান । 

দেশে ফিরে পরপর অতি প্রিয় দুজনের মৃত্যুসংবাদ পেয়ে স্বামীজি খুব আঘাত পেয়েছেন । 
সন্ত্রীক শ্রীযুক্ত সেভিয়ার হিমালয়ের মায়াবতীতে আশ্রম স্থাপন করেছিলেন, তিনি হিন্দুত্ব ববণ করে 
বেদান্ত প্রচারের বড় ভূমিকা নিয়েছিলেন । সেভিয়ারের অসুস্থতার সংবাদ স্বামীজি বিদেশে থাকতেই 
পেয়েছিলেন, কিন্ত প্রত্যাবর্তনের আগেই সেভিয়ার শেষনিশ্বাস ফেলেছেন । শ্রীমতী সেভিয়ারকে 
সান্ত্বনা দেওয়ার জন্য প্রচণ্ড শীতের মধ্যেও স্বামীজি চলে গেলেন হিমালয়ে । 

খেতরির রাজা অজিত সিং নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দের উত্তরণে বিশেষ ভুমিকা 
নিয়েছিলেন । স্বামীজির অকৃত্রিম ভক্ত হিসেবে তিনি কতভাবে যে সাহায্য করেছেন তার ইয়ত্তা 
নেই। সেই খেতরির রাজার কী মমান্তিকভাবে মৃত্যু ঘটে গেল ! সেকেন্দ্রায় সম্রাট আকবরের 
সমাধিভবনটি একটি শিল্পমণ্ডিত স্থাপত্য, বক্ষণাবেক্ষণের অমনোযোগে সেটি জরাজীর্ণ হয়ে 
গিয়েছিল । অজিত সিং নিজ ব্যয়ে সেটি সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন, শুধু তাই নয়, অত্যুৎসাহী 
হয়ে তিনি মেবামতির কাজ নিজে দেখতে যেতেন । একদিন তিনি একটা সুউচ্চ গস্কুজের চূড়ায় 
দাঁড়িয়ে আছেন, এমন সময দমকা বাতাস উঠল, সেই বাতাসের ধাক্কায় বাজা পড়ে গেলেন কয়েকশো 
ফুট নীচে । 

এই দুজনের মৃত্যুশোক স্বামীজির বুকে খুব জোর ধাক্কা দিয়েছিল । শরীর দুর্বল থাকলে মনও 
দুর্বল হয়ে যায । বাইরে ঘোরাঘুরি কবলে তবু কিছুটা ভাল থাকেন, বেলুড় মঠে থাকতে শুরু করলেই 
স্বাস্থ্য ভাঙে । মঠের পবিচালন ব্যবস্থা থেকে নিজেকে বিযুক্ত করে নিয়েছেন । কার্যত তাঁর কথাতেই 
সব চলে বটে, কিন্তু আইনত তাঁর নাম মার কোথাও নেই । কিছুদিন আগে পর্যস্ত স্থানীয় 
মিউনিসিপ্যালিটি বেলুড মঠ ও সংলগ্ন জমিকে রামকৃষ্ণ সঙ্ঘের সম্পত্তি বলে গণ্য করেনি, 
খাতায়পত্রে এসব ছিল নরেন দত্তুর বাগানবাডি । সম্প্রতি স্বামীজি কয়েকজনের নামে ট্রাস্টি বোর্ড 
গঠন করে তাদের নামে সব সম্পত্তি তুলে দিয়েছেন, ব্রহ্মানন্দ সেই ট্রাস্টের সভাপতি । 

শরীর ভাল থাকে না বলেই মাঝে মাঝে মঠ ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছে হয় । পূর্ববঙ্গ 
আসাম কখনও দেখা হয়নি, এব মধ্যে মা একবার তীর্থদর্শনের ইচ্ছে প্রকাশ করলেন । মায়ের এই 
শেষ বয়েসের সাধ আর অপূর্ণ থাকে কেন ! 

ব্রহ্মপুত্রের তীরে লাঙ্গলবন্ধ একটি বিখ্যাত তীর্থ। বুধাষ্টমীর সময় এখানে পুণ্যক্নানে বহু দূর দূর 
থেকে মানুষ আসে । কথিত আছে যে পরশুরাম এখানে স্নান করে মাতৃবধের পাপ থেকে উদ্ধার 
পেয়েছিলেন । এই লাঙ্গলবন্ধে এবার এক গৃহী মাতা ও তাঁর সন্ন্যাসী পুত্র একসঙ্গে স্নান করবেন । 

টেকি-পাড়ানিকে যেমন স্বর্গে গিয়েও ধান ভানতে হয়, তেমনই স্বামী বিবেকানন্দ যেখানেই 
যাবেন, বক্তৃতা না দিলে ছাড়ানছুড়িন নেই । ঢাকাতেও অনেকে তাঁকে বক্তৃতা দেওয়ার জন্য চেপে 
ধরল, শারীরিক অসুস্থতার কথা কেউ গ্রাহ্াই করে না। স্বামীজি বললেন, দাঁড়া বাবা দাঁড়া, একটু 
জিরিয়ে নিই, মাকে নিয়ে তীর্থস্থানটা ঘুরে আসি, তারপর ঢাকায় থাকব দু-চারদিন । 

মা একা এলেন না, সঙ্গে তাঁর মেয়ে, এক বোন ও আর কয়েকজন মহিলা । একটা বড় নৌকো 


৪৫৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভাড়া করে স্বামীজি সকলকে নিয়ে যাত্রা শুরু করলেন । বুড়িগঙ্গা নদী ধরে কিছুটা গেলে 
নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষা নদীতে পড়া গেল। সেই নদী থেকে ধলেশ্বরী, তারপর ব্রহ্মপুত্র । 
নদীমাতৃক দেশ, চতুর্দিকেই জল, মাঝে মাঝে দ্বীপের মতন এক একটি গ্রাম । জলের এই রূপ 
দেখলে চোখ জুড়িয়ে যায় । এ দলের অধিকাংশই কলকাতার মানুষ, কখনও নৌকায় বেশি দূরের 
পথ পাড়ি দেয়নি, তাদের কাছে এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা । 

লাঙ্গলবন্ধে পৌঁছে কিন্ত আবার অন্যরকম হয়ে গেল । তীর্থস্থানগুলিতে সৌন্দর্যের বদলে 
কুশ্রীতাই প্রকট | লক্ষ মানুষের ভিড় এখানে, চতুর্দিকে কোলাহল এবং আবর্জনা । এটা ব্রহ্মপুত্রের 
মূল ধারা নয়, পুরনো খাত, জল খুবই অগভীর, পারে থিকথিক করছে কাদা । তীর্থযাত্রীরা অস্থায়ী 
উনুনে রান্না করে খাচ্ছে, ধোঁয়া ও এঁটোকাঁটা ছড়ানো । এরকম অস্বাস্থ্যকর পরিবেশে যখন তখন 
কলেরা শুরু হয়ে যেতে পারে । জল এত ময়লা যে তাতে স্নান করতেই ভক্তি হয় না, এখানে স্নান 
করলে পুণ্য অর্জন হবে, এরকম বিশ্বাস করাই শক্ত, তবু অনেকে বিশ্বাস করে । 

স্বামীজি পরিচ্ছন্নতাব ব্যাপারে খুব পিটপিটে । ঘাটের অবস্থা দেখে তিনি সবাইকেই সাবধান করে 
দিলেন । এখানকার জল কারুর খাওয়া চলবে না। অনেকে পুণ্য সলিল মনে করে ঘটি-বাটিতে 
তুলে তুলে জল খাচ্ছে, কেউ কেউ বোতলে ভরে নিয়ে যাচ্ছে । সরকার থেকে কাছেই একটা 
টিউবওয়েল তৈরি করে দেওয়া হয়েছে, সেদিকে কারুর ভুক্ষেপ নেই ৷ স্বামীজি নির্দেশ দিলেন, ওই 
টিউবওয়েলের জল সকলকে পান করতে হবে, স্নানান্তে ওই জলেই ভাল করে ধুয়ে নিতে হবে 
হাত-পা । 
আমার সঙ্গে এসো মা, পারের কাছটা বড় নোংরা, মাঝনদীতে তোমাকে ডুব দেওয়া । 

মা বললেন, ওরে বিলে, আমি তো সাঁতার জানি না, ডুবে যাব না তোরে! 

স্বামীজি বললেন, মা, আমি খুব ভাল সাঁতার জানি । হেদোতে কত সাঁতার কাটতুম তোমার মনে 
নেই ? 

মা হঠাৎ ফুঁপিয়ে কেদে উঠলেন । 

স্বামীজি ব্যস্ত হয়ে বললেন, কী হল, কী হল, পায়ে তোমার কিছু ফুটেছে ? 

মা বললেন, তা নয় রে। আজ আমার বড় সুখ | তুই আমার হাত ধরেছিস । ভেবেছিলাম 
আমার এই ছেলেটা জন্মের মতো হারিয়ে গেল 

স্বামীজি বললেন, হারাব কেন মা”! আমি তো মনে মনে একদণ্ডও তোমাকে ছাড়িনি । আমি 
তোমার কাছেই আছি । 

মা বললেন, দূর বিদেশে গিয়ে বছরের পর বছর থাকিস, কোনও খবর পাই না । আবার কোথাও 
চলেযাবিনা তো? 

স্বামীজি বললেন, নাঃ, আর কোথাও যাব না ! 

লোকজনের ভিড় থেকে সরে এসে মধ্যনদীতে মাকে কয়েকটি ডুব দেওয়ালেন স্বামীজি । 
তারপর সাবধানে তাকে তীরে পৌঁছে দিয়ে নিজে কিছুক্ষণ সাঁতার কাটলেন । এখানেও তাঁকে কেউ 
চেনে না, মনে করেছে আরও অনেকের মতন একজন গেরুয়াধারী সন্যাসী । আগেকার মতন সাঁতার 
কাটার আর দম নেই । পা ভারী হয়ে গেল, একটুক্ষণের মধ্যেই তিনি হাঁপিয়ে গেলেন । 

তীর্থস্থানে বেশিক্ষণ না থেকে শুরু হল ফেরার পথে যাত্রা । নৌকো চলতে শুরু করার পর 
স্বামীজি জনে জনে জিজ্ঞেস করলেন, কেউ নদীর জল একফোঁটাও খাওনি তো ? সত্যি করে বলো ! 

সবাই দৃঢ়বাক্যে স্বীকার করল, তারা অক্ষরে অক্ষরে স্বামীজির নির্দেশ পালন করেছে । 

স্বামীজি মুচকি হেসে বললেন, আমি কিন্তু ডুব দিয়ে এক ঢোঁক জল খেয়ে নিয়েছি। কী জানি 
বাবা, কোথা দিয়ে পুণ্য ঢুকে পড়ে কে জানে ! যদি এই জলে আমার হাঁপানিটা সেরে যায় ৷ 

তাঁর বলার ভঙ্গি দেখে সবাই হেসে গড়াগড়ি যেতে লাগল । 

ঢাকায় ফিরে আবার চট্টগ্রামের চন্দ্রনাথ তীর্থে যাওয়ার কথা । সেখান থেকে আসামের 


8৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কামাখ্যা । কিন্তু এর মধ্যেই ঢাকার ভক্তরা কয়েকটি বক্তৃতার আয়োজন করে ফেলেছে । সুতরাং 
কয়েকদিন থেকে যেতেই হবে । একদিন জগন্নাথ কলেজে আর একদিন পাগোজ স্কুলের প্রাঙ্গণে দীর্ঘ 
বক্তৃতা দিতে হল । তাও ইংরেজিতে | সাধারণ লোক সব বুঝুক না বুঝুক, তারা ইংরেজিতেই শুনতে 
চায়, ইংরেজি না হলে উচ্চাঙ্গের কিছু বলে মনে হয় না। 

ইংরেজি বলা সাধুর নামও ছড়ায় তাড়াতাড়ি । স্বামীজির ঢাকায় আগমনের খবর খুব বেশি লোক 
জানত না, এই বক্তৃতার ফলে বহু লোক জানল, তারা দলে দলে ছুটে এল তাঁর বাসভবনে । বিভিন্ন 
জনের বিভিন্ন রকম প্রশ্ন, কেউ উপদেশ চায়, কেউ চায় সান্ত্বনা । সারাদিন জনসমাগম লেগেই আছে, 
কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যান স্বামীজি, তবু নিস্তার নেই। 

একদিন অনেক লোকের সঙ্গে কথা সেরে দুপুরবেলা স্নানাহারের জন্য যাওয়ার আগে দোতলার 
বারান্দায় এসে দাঁড়ালেন স্বামীজি । নীচে একটি ফিটন গাড়ি দাঁড়িয়ে আছে, তাব সামনে কয়েকজন 
লোক উত্তেজিতভাবে কী যেন বলছে। এ গৃহের একজন কর্তা একটি লাঠি তুলে ভয় দেখাচ্ছেন 
যেন কাকে । স্বামীজি কৌতুহলভরে ওপর থেকে জিজ্ঞেস করলেন, কী হয়েছে রে কানাই ? 

কানাই বলল, ও কিছু নয় । আপনি ভেতরে যান । 

ফিটন গাড়ি থেকে এক রমণী মুখ বার করে ওপরের দিকে তাকাল | সেই মুখখানি দেখেই 
স্বামীজি ব্যাপারটি বুঝতে পারলেন । সে মুখ কোনও সাধাবণ গৃহস্থ বমণীর নয় | গাল গোলাপি বর্ণে 
রঞ্জিত, ভুকতে কাজল, চোখ দুটিতে সুমা টানা, দৃষ্টিও কেমন ভাসা ভাসা । এ রমণী নিশ্চিত কোনও 
বাঈজি বা বারবনিতা । 

এই কয়েক দিনে ঢাকা শহর সম্পর্কে পরিচিত হয়েছেন স্বামীজি । কলকাতার চেয়েও অনেক 
পুবনো শহব এই ঢাকা, তবু এখানে গ্রামীণ ও নাগরিক সভ্যতা এখনও সহাবস্থান করে আছে। কিছু 
কিছু পাকা বাড়ির পাশাপাশি প্রচুর খোলার ঘর ও বস্তি। বুড়িগঙ্গার ধারে অনেকগুলি সুদৃশ্য 
অট্টালিকা আছে জমিদাব, অভিজাত ও ব্যবসায়ীদের, নদীবক্ষ থেকে ওই সব প্রাসাদমালা দেখে 
মুগ্ধবোধ হলেও ভেতরে ভেতরে রয়ে গেছে অনেক নোংরা ও কদর্য স্থান । রমনা নামে স্থানে 
ঢ'কেশ্বরীর একটি অতি প্রাচীন মন্দির আছে, কিন্তু সে স্থানে এমনই গভীর জঙ্গল যে বন্য জীবজন্তুর 
ডাক শোনা যায় দিনেদুপুরে । 

এ শহরে হিন্দুব চেয়ে মুসলমানের সংখ্যা কিছু বেশি । মুসলমানদের মধ্যে কিছু অতিশয় ধনী ও 
(অভিজাত থাকলেও অধিকসংখ্যকই অতি দরিদ্র ও শ্রমজীবী । সে তুলনায় হিন্দুদের মধ্যে একটি 
শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী গডে উঠেছে । তবে মহর্রম, ইদ, জন্মাষ্টমী ও দুগোঁসবে হিন্দু মুসলমান 
মিলেমিশে যোগদান করে | 

শহবতলীর দিকে ওয়ারি নামে এক অঞ্চলের জঙ্গল সাফ করে নতুন নতুন ঘরবাড়ি নির্মিত হচ্ছে 
প্রধানত সরকাবি কর্মচারীদের জন্য । সরকার নগরায়ণে উৎসাহ দেওয়ার জন্য ঝণও দিচ্ছে । সেই 
নতুন ঢাকায এক বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন স্বামীজির দুই সঙ্গী | ফেরার সময় রাত্রি 
হয়ে যায়, পথ হারিয়ে তাঁরা কোনদিকে গিয়ে পড়েছিলেন ঠিক নেই, হঠাৎ যেন দেখতে পেলেন 
আলো ঝলমল এক মায়াপুরী, ঘরে ঘরে শোনা যাচ্ছে নৃপুরের নিকণ, হাসির হররা, উন্মত্ত হুল্লোড়, 
আলুথালু বেশে এক বাড়ি থেকে ছুটে বেরিয়ে এল এক যুবতী, তাকে তাড়া করে এল দুজন পুরুষ | 
সেই দৃশ্য দেখে সন্ন্যাসীদ্বয় চৌ-চা দৌড় লাগিযেছিলেন । 

পরে তাঁদের মুখে সেই ভয়-কাহিনী শুনে হেসেছিলেন স্বামীজি । সব শহরেই কিছু অতিরিক্ত 
অর্থবান ও বাবু শ্রেণীর লোক থাকে, প্রমোদ বিলাসিতা ছাড়া যারা অন্য কিছু জানে না। জমিদাররা 
প্রজার অর্থ শোষণ করে নিজেদের ভোগবাসনার জন্য অজস্র ব্যয় করে । তাদের লালসা মেটাবার 
জন্যই অজস্র সাধারণ ঘরের মেয়েদের বারবনিতায় পরিণত করা হয়। স্বামীজি নিজেও কায়রো 
শহরে ভুল করে এরকম এক পতিতাপল্লীতে গিয়ে পড়েছিলেন । ভয় পাওয়ার কী আছে ? নিজেদের 
দোষে তো নয়, সমাজের দোষেই এরা পতিতা । অদ্ভুত এই পুরুষদের সমাজ । রাতেরবেলা যেসব 
রমণীদের কাছে পুরুষরা ছুটে যায়, দিনেরবেলা সেই রমণীদের দেখলেই দুর দূর ছাই ছাই করে । যেন 


৪৫৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তারা অস্পৃশ্য । 

স্বামীজি বললেন, কানাই, যদি আমার সঙ্গে দেখা করতে চায়, ওপরে পাঠিয়ে দে। 

স্ত্রীলোক একজন নয়, দুজন । একজন বেশ বয়স্কা, অন্যজন পরিপূর্ণ যুবতী এবং অতীব 
রূপসী । এই দিনের বেলাতেও তার সাজগোজের কিছুমাত্র ঘাটতি নেই । রূপোর চুমকি বসানো 
নীল রেশমের শাড়ি পরা, সবাঙ্গে হীরে-মুক্তোর গহনা । সে অবশ্য মুখখানি নত করে আছে। 
বোঝাই যায়, এরা মা ও মেয়ে । 

মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম জানিয়ে বয়স্কা মহিলাটি বললেন, সাধু মহারাজ, বড় আশা করে 
আপনার কাছে এসেছি । আমরা অভাগিনি, আমাদের এরা ঢুকতে দিতে চাইছিল না, কিন্তু ভগবান কী 
অভাগিনিদের দয়া করেন না? 

স্বামীজি স্মিতহাস্যেই চেয়ে রইলেন । 

স্ত্রীলোকটি আবার বলল, এই আমার মেয়ে । বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু মেয়ে আমার 
খুবই অসুস্থ । হাঁপানির টান এক-এক সময় এত অসহ্য হয় যে যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি করে । মা 
মা বলে কাঁদে । মহারাজ, আপনি একে উদ্ধার করুন । 

স্বামীজি এবার একটু চওড়া করে হাসলেন । বাইরে থেকে বোঝা যায় না! তাঁকেও তো দেখে 
অনেকেই বোঝে না যে তিনি কত অসুস্থ । অনেকেই এখনও মনে করে, তাঁর শরীরে সিংহের 
বিক্রম ! 

তিনি মৃদু স্বরে বললেন, মা, আমি আপনার মেয়েকে কী করে উদ্ধার করব বলুন তো ! আমি 
মানুষের মনের শুশ্রুষা করতে তবু কিছুটা পারি, মানুষের শরীরের রোগ সারাবার কোনও ক্ষমতা তো 
আমার নেই । আমার গুরুরও ছিল না । আপনি ভুল সাধুর কাছে এসেছেন । 

স্ত্রীলোকটি বলল, না, না তা কী হয়! কত লোক বলাবলি করছে যে ঢাকায় মস্ত বড় এক সাধু 
এসেছেন । আমি ভিক্ষা চাইছি মহারাজ, এ মেয়ের কষ্ট চোখে দেখা যায় না। আপনি মন্ত্র পড়ে 
একটা ওষুধ দিন । 

স্বামীজি বললেন, আমি কী ওষুধ দেব ? সেরকম মন্ত্রও আমি জানি না। আমার নিজেরই 
হাঁপানির অসুখ আছে । সেটাই তো সারাবার হদিশ পেলাম না আজ পর্যন্ত ! 

স্ত্রীলোকটি অবিশ্বাসের সঙ্গে কান্না মেশানো দৃষ্টিতে চেয়ে রইলেন একটুক্ষণ | তারপর ধরা গলায় 
বললেন, প্রভু, আমাদের সঙ্গে ছলনা করছেন ! সাধু-সন্ন্যাসীদের কখনও রোগভোগ হয় না। 

স্বামীজি বললেন, মা, তা ঠিক নয় 1 সাধুরাও মানুষ । তাঁরাও রোগ-ভোগ, জরা-মৃত্যুর অধীন । 
তাঁদেরও সময় ফুরোলে দেহরক্ষা করতে হয় । নইলে তো অমর সাধুতে দেশটা ভরে যেত । 

তবু মানতে চান সে রমণী, বারবার একই অনুরোধ করে যেতে লাগলেন । হাপুস নয়নে কেঁদে 
লুটোলেন মাটিতে । শেষ পর্যস্ত বললেন, মহারাজ, ওষুধ না দিন, আপনি আমার মেয়েকে ছুঁয়ে 
একবার আশীবদি করে দিন, তাতেই কাজ হবে | 

এতক্ষণ পর মেয়েটি বলল, মা, চলো, এখানে বসে থেকে ওঁকে বিরক্ত করে আর লাভ নেই । 
আমরা পাপী, উনি আমাদের স্পর্শ করবেন না । 

স্বামীজি এবার ডান হাত তুলে মেয়েটির মাথায় রেখে বললেন, আমি আশীব্দি করলে যদি 
তোমার রোগ নিরাময় হয়, তা হলে সবাস্তঃকরণে আশীবদি করছি। সেই সঙ্গে আমার একটা 
অনুরোধ আছে । যদি অন্য কোনও সাধু কিংবা ডাক্তার-বদ্যির কাছ থেকে সত্যিই হাঁপানির কোনও 
ওষুধ পাও, তা হলে আমাকেও একটু দিয়ে যেয়ো । আমিও ওই রোগে বড় কষ্ট পাই । 

মা-মেয়ে প্রস্থান করার পর স্বামীজি বড় একটা নিশ্বাস ফেললেন । অনেকক্ষণ ধরে নত্র, ভদ্র 
ব্যবহার করারও একটা ক্লান্তি আছে । অবুঝদের কী করে বোঝানো যায় ! সম্প্রতি এই এক উৎপাত 
শুরু হয়েছে । অনেকেই এসে কোনও না কোনও রোগের ওষুধ চায় । এদেশের মানুষের মধ্যে 
আধ্যাত্মিক তৃষ্ণা আর কতজনের, অধিকাংশই অলৌকিকত্বে বিশ্বাসী । তারা মনে করে, সাধু হলেই 
অলৌকিক ক্ষমতার অধিকারী হবে । যার অলৌকিক ক্ষমতা নেই, সে আবার সাধু কীসের ? 


৪৬০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিছু কিছু সাধুর নামে নানান আাটে গাল-গল্প ছডায় বলেই এই বিপত্তি । 
আছে । কখন সে ঢুকেছে তিনি খেযাল করেননি । বেশ ছিপছিপে, ফর্সা, সুদর্শন ছোকরাটি, 
স্বামীজির সঙ্গে চোখাচোখি হতেই হাত কপালে ছুঁইযে বলল, আস্সালামু আলাইকুম | 

ছেলেটি লাজুক লাজুক ভাব কবে বলল, তেমন কিছু না । আপনাকে একটু দেখতে এসেছি। 

স্বামীজি এবাব খানিকটা কক্ষ স্ববে বললেন, এখন তো দেখাব সময নয় । তোমরা কি আমাকে 
খাওয়া-দাওয়া কবতেও 'দাবে না । অনেক বেলা হযে গেছে। 

যুবকটি বলল, আপনি (খযেদেষে আসুন, আমি অপেক্ষা করব । 

স্বামীজি বললেন, খাওয়ার পবেও আমি কিছুক্ষণ বিশ্রাম করব । 

যুবকটি বলল, তা হালে বিকালবেলা আমি থাকব ধাবেকাছেই। 

স্বামীজি আর ভ্রুক্ষেপ না কবে চলে গেলেন অন্দরমহলে । সাবাদিন ধরে অনর্গল বকবক করতে 
হয় । মানুষকে ফেবাতেও ইচ্ছে ক,ব না। গুরুর একটা কথা মনে পড়ে, একটাই তো ঢাক, তার 
আর কত বাজাবে ' হঠাৎ ফেঁসে যাবে না। 

স্বামীজি খেতে না বসলে মাও খাবেন না । বহুকাল বাদে মা আব ছেলে একসঙ্গে বসবেন খেতে, 
মা মাঝে মাঝে এক একটা গেবাস তুলে দেন ছেলেব মুখে । শিশুর মতন আহাদ হয় স্বামীজির । 
মায়ের সুখ দেখেই তাঁব সুখ | 

খাওয়ার পব মাকে আগে ঘুম পাডিয়ে দিলেন, তারপর নিজে বিছানায় শুয়ে তামাক টানলেন 
কিছুক্ষণ । একসময ঘুমে চোখ জডিযে এল । কোনওদিন তাঁব দিবানিদ্রাব অভ্যেস ছিল না । এখন 
শবীর বিশ্রাম চায | 

বেশিক্ষণ ঘুমোলেন না । কীসেব যেন একটা অস্বস্তি, হঠাৎ মনে পড়ল মুসলমান ছেলেটির 
কথা । সেকি এখনও বাসে আছে £ 

তিনি উঠে চলে এলেন দোতলার বৈঠকখানায । সে ঘরে আব কেউ নেই, ঠিক একই জায়গায় 
দেওযালে ঠেস দিয়ে দাঁড়িযে আছে যুবকটি | 

স্বামীজি কৌতুহলী হযে বললেন, কী ব্যাপাব তোমাব বলো তো । কী চাও আমার কাছে ? 

যুবকটি আমতা আমতা কবে বলল, কী চাই, মানে, কিছুই চাই না। হুজুর, আমার নাম আবদুল 
সান্তাব । পাগোজ স্কুলের মযদানে আপনার বক্তৃতা শুনতে গিয়েছিলাম, আপনার সব কথা বুঝিনি, 
কিন্তু তাবপব কী যে হল, খালি মনে হয়, আপনাকে আবার দেখি, আপনার কাছে বসে থাকি । আমি 
মুসলমান, আপনি হিন্দু সন্যাসী, আপনাব কাছে আমি কী কথাই বা বলতে পারি ! অথচ মনে আমার 
অনেক প্রশ্ন । 

স্বামীজি ফবাসেব ওপর চাপড় মেবে বললেন, দাঁড়িয়ে আছ কেন ? এখানে কাছে এসে বসো 
আবদুল । আমি শুধু হিন্দু সন্নাসী তো নই, আমি ভাবতীয় সন্ন্যাসী । বিদেশে যখন যাই, তখন 
ভারতীয হিসেবে যাই । মুসলমানদেব বাদ দিয়ে কী ভারত হতে পারে ? তোমরা জানো না, এবারেই 
তো আমেরিকাব এক জাযগায় আমার বক্তৃতায় বিষয ছিল ‘শ্রীকৃষ্ণ ও তাঁর বাণী” । কাগজে সেরকম 
বিজ্ঞাপনও বেরিয়েছিল । মঞ্চে উঠে শেষ মুহুর্তে আমি বিষয়টা বদলে দিলাম, “মহম্মদ ও তার 
বাণী’ । 

আবদুল বিস্মিতভাবে জিজ্ঞেস কবল, কেন, বদলালেন কেন ? 

স্বামীজি বললেন, বদলালাম, তার কারণ, একটু আগে ওখানে একজন ইসলাম ধর্ম সম্পর্কে একটা 
বিশ্রী মন্তব্য করেছিল । ওরা তো অনেক বিষয়েই অজ্ঞ । কিছুই জানে না। খ্রিস্টানরা সেই যে 
মুসলমানদেব সঙ্গে ক্রুসেড লড়েছিল, তারপর থেকে এখনও অনেক ভুল ধারণা নিয়ে বসে আছে । 
তাই মনে হল, শ্রীকৃষ্ণ সম্পর্কে তো অনেক বলেছি, এবারে ইসলামের সমন্রাতৃত্ব, উচ্চ আদর্শের কথা 
এদের বুঝিয়ে বলি । 


৪৬৯১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আবদুল বলল, কোনও মৌলবি তো হিন্দু ধর্মের প্রশংসা করবে না, আপনি কেন করলেন £ 

স্বামীজি বললেন, সকলে করে না বটে, তবে এরকম দু একজন শিক্ষিত মৌলবিও আমি দেখেছি, 
যাঁরা অন্য ধর্মের মহত্তের কথাও স্বীকার করেন । 

আবদুল জিজ্ঞেস করল, আপনার ওই বক্তৃতা খ্রিস্টান সাহেবরা শুনল ? মানল ? 

স্বামীজি বললেন, শুনেছে, মেনেছে কি না জানি না। দু-চারজন অবশ্য গর্দভের মতন প্রশ্ন 
করছিল । বহুবিবাহে ওদের ঘোর আপত্তি । মহম্মদ কেন অতগুলি বিয়ে করেছিলেন, সেটা ওরা 
কিছুতে মানতে পারে না। 

আবদুল, সভযে এদিক ওদিক তাকাল । তারপর বলল, এটা তো আমারও প্রশ্ন । আমাদের 
পয়গম্থর এতগুলি বিবাহ করে আমাদের সামনে কী দৃষ্টান্ত রাখলেন ? নিজের ভাই-বেরাদারদের কাছে 
এ প্রশ্ন তোলাই যায় না, তা হলে খুন করে ফেলবে । আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন ? 

স্বামীজি গম্তীরভাবে বললেন, মহাপুরুষদের জীবন ওভাবে বিচার করতে নেই । মহাপুরুষদের 
চরিত্র রহস্যাবৃত, তাঁদের কার্যধারা দুর্জয় । তাঁদের বিচার করতে যাওয়া আমাদের পক্ষে অনুচিত । 
ওদেশের খরিস্টানদেব আমি বুঝিয়েছি, দুর্জনরা সদাই দোষত্ুটি খোঁজে | মাছি হোয়ো না, মৌমাছি 
হও | মহাপুরুষ দুশো পত্নী গ্রহণ করতে পারেন, উপ্টোদিকে তোমাদের মতন ভূতকে একটি পত্বীও 
গ্রহণের অনুমতি দেওয়া যায় না । খ্রিস্টই মহম্মদের বিচার করতে সমর্থ, তুমি আমি কে ? শিশুমাত্র ' 
এই সকল মহাপুরুষকে কী করে বুঝব ! 

কথায় কথায ইসলামের গৌরব কাহিনী, ভারতের বিজয়ী শাসক মুসলমান ও সাধারণ ধমাস্তরিত 
মুসলমানেব তফাত ইত্যাদি বিস্তারিতভাবে বোঝাতে লাগলেন স্বামীজি । তারপর একসময় বললেন, 
শেষ পর্যস্ত আমরা মানবজাতিকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে বেদও নেই, বাইবেলও 
নেই, কোরানও নেই । 

আবদুল মুগ্ধ হয়ে শুনছিল, এইখানে আবার ভয় পেয়ে বলল, সর্বনাশ, এ কথাটা বলবেন না, 
কোরান নেই, এমন অবস্থাটা মুসলমানরা সহ্য করবে না। 

স্বামীজি বললেন, আহা, কোরান নেই মানে কী, কোরান মুছে ফেলা নয। 
বেদ-বাইবেল-কোরানেব সমন্বযেই হবে মানব ধর্ম । 

আবদুল দু দিকে সজোরে মাথা নেড়ে বলল, উহঃ, এটাও বিপজ্জনক কথা । অন্য ধর্মগ্রন্থেব সঙ্গে 
কোবানকে মিশিয়ে ফেলার কথাও না-পাক । 

স্বামীজি বললেন, আমি যা বলতে চাই, তা তুমি বুঝতে পারছ না বোধ হয় । সমগ্র মানবজাতির 
কথা ছেড়ে দাও, আমাদের এই দেশের পক্ষে, এ দেশের উন্নতি ঘটাতে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম, এই 
দুই মহান মতের সমন্বয়, বৈদাস্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ, একমাত্র আশা ! 

আবদুল বলল, হিন্দুদেব মাথা বললেন আর মুসলমানের দেহ ! তার মানে মুসলমানদের বুদ্ধি 
নেই, শুধু শক্তি, এ আপনি কী বলছেন স্বামীজি ! 

স্বামীজি বললেন, আরে দুর, এইভাবে অর্থ হয় নাকি ! এ দুটোই হল প্রতীক । 

আবদুল বলল, প্রতীক কজন বুঝবে ? 

স্বামীজি তাঁকে প্রতীক বোঝাতে লাগলেন । বলতে বলতে হঠাৎ থেমে গেলেন এক জায়গায় । 
উৎকর্ণ হয়ে বললেন, রাস্তায় একটা ফেরিওয়ালা হাঁকছে। কী বিক্রি করছে দেখো তো! 

জানলা দিয়ে উকি মেরে আবদুল বলল, চানা ছোলা । 

স্বামীজি বলল, যাও, খানিকটা কিনে আনো তো £ অনেক জ্ঞানের কথা হয়েছে! এখন একটু 
ছোলাভাজা খাওয়া দরকার । বেশ করে ঝাল দিয়ে নিয়ে এসো-- 


৪৬২ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পদ ০ x নে ৬০ 


এ দেশেব সমাজে বড় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে কিছু মোসাহেব দরকার । নিজের 
মুখে নিজের গুণকীর্তন বার বার ভাল শোনায় না, লোকেও ঠিক বিশ্বাস করে না । চতুর, বাক্যবাগীশ 
মোসাহেববা তাদের বাবুর নানান কীর্তিকাহিনী অতিরঞ্জিতভাবে ছড়িয়ে দেয়, তিনি কারুকে পাঁচ টাকা 
দান করলে সেটা হয়ে যায় পাঁচশো টাকা । 

তা অমব দত্তও এখন বড় মানুষ হয়েছে । ক্লাসিক থিয়েটারের দারুণ রমরমা, সেই তুলনায় অন্য 
সব থিয়েটার প্রা কুপোকাত বলতে গেলে । অমন গৌরবময় স্টার থিয়েটার, সেখানে যদি বা 
কোনওদিন ফুল হাউজ হয়, তাতে ওঠে বড় জোর আট-ন' শো টাকা । আর ক্রাসিকের ফুল হাউজে 
ওঠে বাইশ-তেইশ শো টাকা । এটা নিছক বাগাড়ম্বর না সত্য, তা পরীক্ষা করার জন্য অন্য 
থিয়েটারের লোকেবা গোপনে টিকিট কেটে ক্লাসিকেব শো দেখতে আসে | অবস্থা দেখে তাদের চক্ষু 
চডক গাছ । বর্ধিত মুল্যেব টিকিটে সব আসন পূর্ণ তো বটেই, বহু দর্শক আসন না পেয়ে দাঁড়িয়ে 
থাকতেও রাজি । 

অমবেন্দ্রর হাতে এখন প্রচুর টাকা, সে টাকা ব্যয় করতেও তার কার্পণ্য নেই। সঞ্চয়ের মধ্যে 
কোনও গবিমা নেই, কিন্তু যে বাক্তি দু'হাতে টাকা ছড়ায়, তার চরিত্র অনেক বেশি বর্ণময় হয়ে ওঠে । 
অমবেন্দ্র তাৰ দলেব অভিনেতা-অভিনেত্রীদের প্রায়ই বেতন বৃদ্ধি কবে । নানান উৎসবে থোক টাকা 
দেয, বাইবেব কোনও অভাবী মানুষ এসে সাহায্য চাইলেও সে উদার হস্ত । 

এক সময বখামি-নষ্টামিতে যার জুড়ি ছিল না, যে ছিল তার বংশের কলঙ্কস্বরূপ, ইযার-বক্সিদের 
নিয়ে নেশা ও ব্যাভিচারে মত্ত হযে বহু জনের কাছে নিন্দিত হয়েছে । আজ সে সার্থক ও ধনবান, 
মুছে গেছে তার পর্বেব সব কলঙ্ক । এখন সে যদিও মাত্র ছাব্বিশ বছরের যুবা, তবু সমাজের একজন 
মানাগণ্য ব্যক্তি হয়ে উঠেছে, শুধু জনপ্রিয় নট নয়, সে এখন সাহিত্যিক ও সম্পাদক, বিদ্বজ্জনের 
সভায় সে আমন্ত্রণ পায । যে-কোনও বিষয়ে তার মতামতেব বিশেষ মুল্য আছে। 

অল্প বয়সে তার সঙ্গী-সাথী ছিল কিছু মাতাল ও লম্পট, এখন বিশিষ্ট ভদ্রজনেরা তার বন্ধুস্থানীয় 
হয়ে উঠেছে, তাবা নিযমিত তার সঙ্গে এসে আড্ডা দেয় । উত্তম পান-আহার সব অমরেন্দ্রনাথের 
খবচায় তো বটেই, তা ছাড়াও অমবেন্দ্র অনেকেরই যাওয়া-আসার গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে দেয় । 
চুনিলাল-মানিকলাল-মদনলাল নামেব এইসব শিক্ষিত ব্যক্তিদের চাটুকারিতা অতি সূক্ষ্ম, প্রশংসার 
প্রলেপে থাকে তোষামোদ, পরামর্শ দেবার ছলে এরা অপরের নিন্দায় অমরেন্দ্রর কানভারী করে। 

অমবকেন্দ্রনাথেব জনপ্রিয়তা কিছুতেই খর্ব করা যাচ্ছে না দেখে শত্রুপক্ষের কেউ কেউ তাকে 
অন্যভাবে নষ্ট কবার জন, তার মোসাহেবদের দলে ভিড়ে পড়েছে । ঠিক সময়ে দংশন করার জন্য 
তাবা সুযোগের সন্ধানে আছে। 

বাংলা বঙ্গালযেব প্রখ্যাত নট-নটাদের মধ্যে একমাত্র অর্ধেন্দুশেখর ছাড়া আর সকলেই একে একে 
যোগ দিয়েছেন ক্লাসিকে ৷ স্বয়ং গিরিশচন্দ্র চুক্তিতে আবদ্ধ, তিনি শুধু ক্লাসিকের জন্যই নাটক 
লিখবেন, এখানেই অভিনয় করবেন । গিরিশচন্দ্র বঙ্কিমের উপন্যাস থেকে বেছে নাট্যরূপ দিলেন 
তার প্রতিটিই দারুণ জনপ্রিয় হল। পরবর্তী মৌলিক নাটক ‘পাণ্ডব গৌরব আরও সার্থক, দর্শকরা 
যেন ছুটে ছুটে আসছে । অমরেন্দ্রনাথ একই দিনে দুটি শো-এর প্রবর্তন করলেন, দুটি শো-তেই 
প্রেক্ষাগৃহ পূর্ণ । 

গিরিশচন্দ্র-অমরেন্দ্রনাথ এই যুগলবন্দী অন্য থিয়েটারওয়ালাদের আরও চক্ষুশূল হল । এই জুটি 


৪৬৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভাঙা দরকার | চুনিলাল নামে একজন মোসাহেব একদিন গিরিশচন্দ্রকে গিয়ে বলল, ও মশাই, কালে 
কালে হল কী ? ইন্ডিয়ান মিরার পত্রিকায় কী লিখেছে দেখেছেন? 

গিবিশচন্দ্র নিজ গৃহের বৈঠকখানায় তাঁর আর পাঁচজন চাটুকার নিয়ে বসেছিলেন | মুখ তুলে 
বললেন, না দেখিনি, কী লিখেছে ? 

চুনিলাল পকেট থেকে সংবাদপত্রখানা বাব কবে বলল, এই দেখুন, লিখেছে যে, বাবু অমরেন্দ্রনাথ 
দত্ত, রাইটলি কল্ড বাই দা থিয়েটাব গোয়িং পাবলিক, দা গ্যারিক অফ দা বেঙ্গলি স্টেজ... 

অন্নদা হা-হা কবে হেসে উঠে বলল, গ্যারিক অফ দা বেঙ্গলি স্টেজ, আঁ! 

এককালে ইংল্যান্ডের সুপ্রসিদ্ধ অভিনেতা গ্যারিকের সঙ্গে গিরিশচন্দ্রেরই তুলনা দেওয়া হত, তাঁকে 
বলা হত বঙ্গেব গ্যাবিক । 

চুনিলাল বলল, স্টেজে লম্প-ঝম্প কবলেই বুঝি গ্যারিকের তুল্য আযাকটর হওয়া যায় ? অমর দত্ত 
কি আপনাব নখেব যুগ্যি ? 

গিরিশচন্দ্র বললেন, না, না, অমব বেশ ভালই করে | বয়েসটা কত কম, চেহারায় ছিরি-ছাঁদ 
আছে, আমাদেব এখন বুড়ো হাডের খেলা ' 

এবার অন্য একজন বলল, তা বলে আপনার খেতাব ওর মাথায় কি মানায় ? আপনিই বঙ্গের 
গ্যারিক, চিরকাল তাই থাকবেন । অমর দত্ত আজ আছে, কাল টিকবে কি না কেউ জানে ! 

গিরিশচন্দ্র বললেন, কাগজে এখন ছেলে-ছোকরারা লেখে, ওরা বিশেষ কিছু জানে না। 
অজ্ঞদেরই তো পণ্ডিতি কবার দিন এসেছে । 

চুনিলাল সঙ্গে সঙ্গে বলল, জানলেও জ্ঞানপাগী । অমব দত্ত তো বলে বলে লেখায় ! এই যে 
চতুর্দিকে অমরবাবুব এত প্রশংসা বেরুচ্ছে, সবই তো টাকা খাইয়ে লেখানো ! ক্লাসিকের যে-সব 
হ্যান্ড-বিল বেরোয়, তাতেও বড় বড় করে নিজের নাম লেখা থাকে, আপনাব নাম থাকে ছোট 
অক্ষরে, কোনও কোনওটায থাকেই না__ 

আর একজন বলল, সেদিনকে দেখি, খুব গরমের জন্য হলের মধ্যে হাত-পাখা বিলি হচ্ছে । সেই 
হাত-পাখাব একদিকে অমব দত্তব ছবি, আব একদিকে নয়নমণির ছবি । আপনি বুঝি কেউ না ! 

চুনিলাল বলল, আসম্পর্ধা কেমন বেড়েছে জানেন ! আমি নিজের কানে শুনেছি । অমববাবু 
একদিন বলছিল, গিবিশবাবুর নাটকই হোক আর যাব নাটকই হোক, টিকিট তো বিক্রি হয় আমার 
নামে ' গিবিশবাবুকে এমনিই রেখেছি, আমি নিজে নাটক লিখলেও সমান চলত ! 

গিরিশের ভক্তরা হই হই করে উঠল । 

একজন বলল, অতি দর্পে হতা লঙ্কা ! সেই যে কথায় আছে না, অতি বাড় বেড়ো নাকো ঝড়ে 
পড়ে যাবে- অমর দত্তরও সেই অবস্থা হবে ! 

বিদায় নেবার আগে একটা মোক্ষম টিপ্লনী দিল চুনিলাল । সে গিরিশচন্দ্রের কানের কাছে মুখ 
নিয়ে ফিসফিস করে বলল, আপনি ক্লাসিকে সামান্য মাস মাইনেতে বাঁধা থাকবেন, এটা একটা 
লজ্জার কথা নয় ? অমর দত্তর পকেটে টাকা ঝমঝম করছে । আপনার উচিত লভ্যাংশ দাবি করা । 

কথাটা গিরিশচন্দ্রের মনে লেগে গেল । 

চুনিলাল সন্ধেবেলাতেই গুটি গুটি করে যোগ দিল অমর দত্তের মজলিশে । সেখানে পারিষদরা 
অমরের প্রশংসায় পঞ্চমুখ । চুনিলালও এক কাঠি ওপরে গলা তুলে দিল । বাংলা থিয়েটারে অমর 
দত্ত যা কীর্তি রেখে যাচ্ছে, তা ন ভূতো ন ভবিষ্যস্তি ! 

খানিক বাদে চুনিলাল লক্ষ করল, মানিকলাল নামে এক স্যাঙাৎ বুদ্ধিতে আর সবাইকে টেকা 
দিয়ে যাচ্ছে । এই মানিকলাল নিশ্চিত মিনাভাঁ থিয়েটারের চর | কথার মারপ্যাঁচে সে অমর দত্তর 
মুখ দিয়ে ইংরেজ সরকার বিরোধী কোনও মন্তব্য বার করার চেষ্টা করছে। 

অমর দত্ত কট্টর ইংরেজভক্ত | কথায় কথায় সে বলে, আমি রাজানুরক্ত প্রজা । আজ বুয়র 
যুদ্ধের প্রসঙ্গ উঠেছে । এখন এ আলোচনা সর্বত্র । বুয়র যুদ্ধ শেষ হতে চলেছে বটে, কিন্তু 
দিগ্বিজয়ী ইংরেজের অতুলনীয় পরাক্রমের যে ভাবমূর্তি ছিল, তাতে ধাক্কা লেগেছে প্রচণ্ড । 


৪৬৪. 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


উর্বর ভূমি ও মূল্যবান খনিজের আকর্ষণে দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ইউরোপীয় জাতি বসতি স্থাপন 
করতে শুরু করেছে দু-তিন শতাব্দী ধরে । একদল ওলন্দাজ সেখানে যায় প্রথমে, স্থানীয় হটেনটট 
মেয়েদের বিয়ে করে সেখানে একটি মিশ্র জাতির সৃষ্টি হয়, তাদেরই বলে বুয়র । পরে কিছু কিছু 
দেশত্যাগী জামনি, ফরাসি, সুইডিশও এদের সঙ্গে যোগ দেয়। তারপর ইংরেজরা গিয়ে সেখানে 
পুরোপুরি আধিপত্য বিস্তারের চেষ্টা করে । স্বাধীনতাপ্রিয় বুয়ররা ইংরেজদের অধীনে থাকতে রাজি 
হয়নি, তারা ইংরেজ এলাকা থেকে সরে গিয়ে অরেঞ্জ ফি স্টেট ও ট্রাসভাল-এ নিজেদের রাজ্য স্থাপন 
করেছিল । বেশ কিছুকাল শান্তিপূর্ণ সহাবস্থান চলছিল, কিন্তু হঠাৎ একদিন অরেঞ্জ নদীর তীরে 
পাওয়া গেল একখণ্ড হিরে, আরও কিছু বছর পর ট্রা্সভালে পাথুরে মাটি খুঁড়তে খুঁড়তে একদল 
দেখতে পেল ঝকঝক করছে স্বর্ণরেণু । হিরে ও সোনার লোভে সেখানে ঝাঁকে ঝাঁকে ছুটে যেতে 
লাগল ভাগ্যান্বেষীরা । ইংরেজরা এবার ওইসব অঞ্চলেরও দখল নিতে চাইল । শুরু হয়ে গেল 
যুদ্ধ । সেই যুদ্ধে মহা শক্তিশালী ইংরেজ বাহিনীকে দু' দু'বার পরাজয় স্বীকার করে পিছু হঠে আসতে 
হয়েছিল । তাতেই সারা বিশ্ব সচকিত হয়ে ওঠে | জামানি থেকে কিছু অস্ত্রশস্ত্র পেয়েছে বটে, তবু 
সামান্য বুয়রদের এত পরাক্রম ! শেষ পর্যন্ত লর্ড কিচেনারের নেতৃত্বে বিশাল ইংরেজ বাহিনী বুয়রদের 
গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে, নারী ও শিশুদেরও হত্যা করতে করতে এগিয়েছে । বেশ কয়েক মাস 
গেরিলা যুদ্ধ চালিয়েও শেষ রক্ষা কবতে পারেনি বুয়রেরা । অতি সম্প্রতি তারা শাস্তির আবেদন 
জানিয়ে সন্ধি করতে চেয়েছে । 

যুদ্ধে বিজয়ী হয়েছে বটে ইংরেজরা, কিন্তু তাদের গৌরবে লেগেছে অনেকখানি কালির দাগ । 
ভারতীয় নেতৃবর্গ বরাবর সমর্থন কবেছে ইংরেজদের, কলকাতায় যুদ্ধ চালাবার সাহায্য হিসেবে চাঁদাও 
তোলা হয়েছে অনেক টাকা । দক্ষিণ আফ্রিকায় ব্যারিস্টার মোহনদাস গান্ধী ইংরেজ প্রভুদের পক্ষে 
গঠন করেছে স্বেচ্ছাসেবক বাহিনী । কিন্ত সম্প্রতি অন্য একটি চিন্তার তরঙ্গও খেলে যাচ্ছে কিছু কিছু 
ভারতীয়ের মনে । সামান্য বুয়ররা যদি ইংরেজ শক্তিকে প্রতিহত করতে পারে, তা হলে এত বড় 
ভারতবর্ষেব মানুষ তা পারবে না কেন ? ভারতীয়রা এককাট্রা হয়ে ইংরেজদের এক দারুণ ধাক্কা দিয়ে 
সরিযে ফেলতে পারে না ? এরকম চিন্তা আগে কেউ প্রকাশ্যে উচ্চারণ করেনি ! 

মানিকলাল বলল, মশাই, এই বুয়ররা ইংরেজদের জারিজুরি ফাঁস করে দিয়েছে । খড়ের দেবতা, 
বুঝলেন, বাইরে এত জাঁকজমক, ভেতরে ভূষি মাল। অনেক দিন ধরে আমাদের সীমান্তে রুশ 
আক্রমণের কথা শুনে আসছি । রুশ জুজুর কথা উঠলেই ইংরেজরা কেমন ভয় পায় দেখেছেন? 
রুশদের শক্তি নিঘাতি বেশি ! ওদিকে ফরাসিদের সঙ্গে লড়ালড়ি করতে গিয়ে ইংরেজরা মাঝে মাঝেই 
লেজেগোববে হয় । আর একটা নেপোলিয়ান আসুক, ইংরেজদের একেবারে দুরমুশ করে দেবে । 
জামনিবাও মুখিয়ে আছে । আমাদের দেশে ইংরেজরা আর কতদিন লাঠি ঘোরাবে ! 

অমর জিভ কেটে বলল, আরে ছি ছি, অমন কথা উচ্চারণও করবেন না। ইংরেজ আমাদের 
লক্ষ্মী । ইংরেজ রাজত্বে আমরা শান্তিতে খেয়ে পরে বেঁচে আছি। এ রাজত্বে সুবিচার আছে। এক 
হতচ্ছাড়া লর্ড মেয়োকে হত্যা করল, বিচারপতি নমনিকে একজন মারল, ভাবুন তো স্পর্ধা, রাজার 
জাতের গায়ে হাত ! সরকার কিন্ত খুনিদের কুকুরের মতন গুলি করে মারেনি । বিচারের পর শাস্তি 
দিয়েছে । তা হলেই বুঝুন ! 

মানিকলাল বলল, ওসব ন্যায় বিচার তো দেখানেপনা । গ্রামে গঞ্জে কত যে অত্যাচার চলছে, 
তার খবর কজন রাখে £ 

অমর বলল, রাজার জাতের কি অত খুঁটিনাটি দোষ ধরতে আছে ! আমাদের জমিদাররা অত্যাচার 
করে না ! আপনার আমার বাড়ির চাকর যদি ঠ্যাটাপনা করে, আমরা তাদের চাবকে, লাথিয়ে দূর করে 
দিই না ? সেই তুলনায় ইংরেজ সরকার আর কতটা অত্যাচার করে? 

অমরের মুখ দিয়ে ইংরেজ-বিরোধী কথা বার করা যাচ্ছে না দেখে মানিকলাল অন্য চাল দিল । 
সে পরম হিতৈষীর ভাব করে বলল, অমরবাবুর সঙ্গে তো অনেক সাহেবসুবোর আলাপ আছে । বড় 
বড় ইংরেজরা আপনাকে যা খাতির করে, এমনটি আর কোনও ত্যাক্টর-ম্যানেজারের ভাগ্যে 


৪৬৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জোটেনি । এটা আমাদের গর্ব । কী বলো হে, তাইনা? 

অন্যরা সকলেই বলল, বটেই তো, বটেই তো । 

অমর বলল, একটা ভোজসভায় লাটসাহেবের পাশে আমায় বসতে দিয়েছিল । লাটসাহেব 
আমাকে বাংলা থিয়েটারের কথা জিজ্ঞেস করলেন । আপনারা বোধ করি জানেন না। প্রধান 
বিচারপতি স্যার ফ্রানসিস ম্যাকলিন বাহাদুর আমাদের অভিনয় দেখেছেন, প্রশংসা করে চিঠি 
দিয়েছেন ? 

মানিকলাল বলল, তা হলে এক কাজ করুন না। একদিন ক্লাসিক থিয়েটারে লর্ড কার্জনকে 
অভিনয় দেখার জন্য আমন্ত্রণ জানান । লর্ড কার্জন আপনার অভিনয় দর্শন করতে এলে আপনার 
সুনাম, ক্লাসিকের সুনাম দশ গুণ বেড়ে যাবে! 

অমর আমতা আমতা করে বলল, লর্ড কার্জন ! তাঁকে কখনও স্বচক্ষে দেখিনি । শুনেছি তাঁর খুব 
দেমাক, হবে না কেন, কত বড় বংশের মানুষ ! নেটিভদের সঙ্গে তিনি দেখা করেন না। আমি 
লাটসাহেব বলতে বুঝিয়েছি ছোটলাট, স্যার জন উডবার্ন | কী মিষ্টভাবী, কী সহৃদয় মানুষ, প্রায় তিন 
কোয়াটরি কাল তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন । 

মানিকলাল বলল, তা হলে ছোটলাটকেই আনার বন্দোবস্ত করুন । তিনিই তো বঙ্গেশ্বর । 

অমর বলল, এক গাঁয়ে ঢেঁকি পড়ে, আর এক গায়ে মাথা ব্যথা । হচ্ছিল রাজনীতির আলোচনা, 
এর মধ্যে আবার ক্লাসিককে টেনে আনলেন কেন ? 

মানিকলাল আর পাঁচজনের সমর্থন নিয়ে জোর দিয়ে বলতে লাগল, না, না, ছোটলাটকে আনতেই 
হবে । আপনি বললে তিনি অবশ্যই রাজি হবেন । ক্লাসিকে দলবল নিয়ে ছোটলাটবাহাদুর এলে অন্য 
সব থিয়েটারের থোঁতা মুখ আরও ভোঁতা হয়ে যাবে । আমরা তা দেখে মজা লুটব । 

সকলের উৎসাহ্বাক্যে অমরও উত্তেজিত হয়ে উঠল । 

চুনিলাল প্রথমে ঠিক বুঝতে পারেনি, মানিকলালের আসল মতলবটা কী ? ছোটলাটকে এনে 
ক্লাসিকের মান বাড়াবার জন্য তার এত গরজ কেন ? একটু পরে কারণটা বুঝতে পেরে সে আড়ালে 
মুখ মুচকে হাসতে লাগল । 

অমর একবার গোঁ ধরলে ছাড়ে না। কথা যখন উঠেছে, তখন ছোটলাটকে আনতেই হবে । 
ইন্ডিয়ান মিরার-এর সম্পাদককে ধরে ছোটলাটের সঙ্গে সাক্ষাৎকারের জন্য একটা আযাপয়েন্টমেন্ট করা 
হল। বেলভেডিয়ারে স্যার জন, উডবার্ন অমর দত্তকে সাদরে অভ্যর্থনা করলেন, পূর্ব পরিচিতের 
মতন অন্তরঙ্গভাবে কথা বললেন তার সঙ্গে । স্যার জন উডবার্ন ক্লাসিক থিয়েটারে শেক্সপিয়ারের 
নাটকের বাংলা নাট্যরূপ দেখতে যেতে রাজি । 

গিরিশচন্দ্র অনূদিত ম্যাকবেথের অভিনয় হবে। একটি দিন নির্দিষ্ট হবার পর কাগজে কাগজে 
বিজ্ঞাপন দেওয়া হল বড় করে । শহরের দেওয়াল ছেয়ে গেল পোস্টারে, হ্যান্ডবিল বিলি হল হাজার 
হাজার । 

এইবার শুরু হল মানিকলালদের তৎপরতা । বেনামে গোছা গোছা চিঠি যেতে লাগল ছোটলাটের 
দফতরে | সেই সব চিঠি ক্লাসিকের নিন্দা-কুৎসাপূর্ণ । ক্লাসিক থিয়েটারের পরিবেশ যে কত দৃষিত, 
সেখানে অভিনয়ের নামে যে শুধু বেলেল্লাপনা চলে, কোনও ভদ্রশ্রেণীর দর্শক সেপানে যায় না, 
এইসব লেখা হতে লাগল সাত কাহন করে । 

বেলভেডিয়ার থেকে স্যার জন উডবার্নের বকলমে একটা চিঠি এল । সেক্রেটারি লিখেছে, 
বাংলার গভর্নর অবগত হয়েছেন যে ক্লাসিক রঙ্গমঞ্জের অভিনেত্রীগণ ভদ্র বংশসম্ভৃতা নহে, তারা সব 
চরিত্রহীনা যুবতী । এই রঙ্গমঞ্জের পরিবেশ অস্বাস্থ্যকর । এ সব সংবাদ সত্য কিনা অবিলম্বে 
জানানো হোক, আপাতত ছোটলাট বাহাদুরের পক্ষে থিয়েটার দেখতে যাওয়া সম্ভব নয় । 

চিঠি পেয়ে অমর মাথায় হাত দিয়ে বসে পড়ল। শুধু যে ছোটলাটের আগমনবাতাঁ 
বন্ুল-বিজ্ঞাপিত হয়েছে তাই-ই নয়, এই উপলক্ষে বহু গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে, 
বাকি সব টিকিট বিক্রি হয়ে গেছে তিন দিন আগে । এখন অমর দত্তর মান-সম্মান ধুলোয় লুটোবে, 


৪৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সকলেই মনে করবে, সে মিথ্যেবাদী । আনন্দে নৃত্য করবে তার শত্ুপক্ষ । 

থিয়েটারের মেয়েরা চরিত্রহীনা ! ভদ্রঘরের মেয়েরা রঙ্গমঞ্চে নাচতে আসবে নাকি ? খোদ 
ইংল্যান্ডের থিয়েটারের মেয়েরা বুঝি সব সতীসাধবী ? ঢের জানা আছে । নাট্যকলা ও অভিনয় 
দর্শনের সময় নট-নটীদের ব্যক্তিগত চরিত্র নিয়ে মাথা ঘামাবার দরকার কী ? বিলিতি সমাজেও এই 
একই অবস্থা । 

রাগে-অপমানে একা একা ফুঁসতে লাগল অমর । তার চাটুকারেরা এখন আর কেউ ধারে কাছে 
নেই। এই বৃহস্পতিবারের অভিনয়ে ছোটলাট যে আসবেন না, সে সংবাদ এর মধ্যেই রটনা হয়ে 
গেছে। 

ঘরের পদাঁ সরিয়ে ভেতরে ঢুকল নয়নমণি, সে একটি দশ-এগারো বছরের বালিকার হাত ধরে 
আছে। সে এসব বিষয়ে কিছুই জানে না । 

নয়নমণিকে ইদানীং খানিকটা সমীহ করে অমর । এ যুবতীকে নিজের অঙ্কশায়িনী করার অনেক 
চেষ্টা করে সে ব্যর্থ হয়েছে । সে বুঝে গেছে, নয়নমণি অন্য ধাতুতে গড়া । এখন অনেকটা বন্ধুর 
পরিবারের অনেকেই এখন ক্লাসিকে থিয়েটার দেখতে আসে । 

নয়নমণি বলল, অমরবাবু, এই মেয়েটির নাম পুঁটি । একে আপনার থিয়েটারে একটা কাজ দিতে 
হবে। 

অমর বালিকাটিকে দেখল ভাল করে । মাথার উস্কোখুস্কো চুল ধুলোমাখা, খুব সম্ভবত উকুনে 
ভর্তি । অতিশয় রোগা, না খেতে পাওয়া চেহারা । একটা শতচ্ছিন্ন শাড়ি শরীরে জড়ানো, শুধু চক্ষু 
দুটি হরিণীর মতন ডাগর, ভয়ে সে যেন কুঁকড়ে আছে । 

অমরের মাথায় এখন অনেক চিন্তা, অন্য কেউ এ সময়ে তাকে বিরক্ত করতে এলে, সে “দূর হয়ে 
যা’ বলে চিৎকার করে উঠত । কিন্ত নয়নমণির সঙ্গে সে রকম ব্যবহার করা যায় না। মেজাজ দমন 
করে সে জিজ্ঞেস করল, একে কোথায় পেলি ? 

নয়নমণি বলল, রাস্তায় ভিক্ষে করছিল । আজই আসার পথে দেখে গাড়িতে তুলে নিলাম । 
মুর্শিদাবাদের এক গ্রামে ওর বাড়ি । সাত বোন, তিন ভাই । মা নেই, ওর বাবা ওকে শিয়ালদা 
স্টেশনের কাছে ছেড়ে দিয়ে চলে গেছে । তিন দিন ধরে রাস্তাতেই আছে মেয়েটা ৷ 

অমর বলল, বেড়াল পার করে গেছে । তা এরকম তো আরও কত আছে । রাস্তা থেকে কোনও 
মেয়েকে তুলে আনলেই কি তাকে থিয়েটারের কাজ দেওয়া যায় ! 

নয়নমণি বলল, আমিও তো রাস্তা থেকেই এসেছি । ওকে আমি শিখিয়ে-পড়িয়ে নেব। গলার 
আওয়াজ ভাল । | 

অমর বলল, এ মেয়েকে দিয়ে কোনও কাজ হবে না। এত রোগা মেয়ে থিয়েটারে চলে না। 
তোর যদি দয়া হয়ে থাকে, ওকে অন্য কাজ দিচ্ছি। আমার বাড়িতে বাসন মাজার জন্য একজন 
দরকার । আমার বাড়িতে পাঠিয়ে দে। খেয়ে পরে থাকবে । 

নয়নমণি দৃঢ় স্বরে বলল, না। একবার দাসী-বাঁদির কাজ জুটিয়ে দিলে সেই কাজই করতে হবে 
সারাজীবন । ও নিজের পায়ে দাঁড়াতে পারে কি না দেখা যাক না চেষ্টা করে । যদি গুণ থাকে__ 
একটু ভাল করে খেতে দিতে পারলেই রোগা চেহারা সেরে যাবে । আমিও এক সময় অমনি রোগা 
ছিলাম । 

অমর জিজ্ঞেস করল, যতদিন নিজের পায়ে না দাঁড়ায়, ততদিন থাকবে কোথায় ? 

নয়নমণি বলল, আমার কাছে রেখে দেব । কেউ যাতে ওকে নষ্ট না করে, তা আমি দেখব । 

অমর এবার হো-হো করে হেসে উঠল । অকস্মাৎ সেই হাসির মর্ম বুঝতে পারল না নয়নমণি, 
বিশ্মিতভাবে চুপ করে গেল সে। 

অমর বলল, তোর মতন মেয়েও তো আছে থিয়েটারে । তা ক'জন জানে ? এই পত্রখানা দ্যাখ, 
ও তুই তো ইংরেজি পড়তে পারবি না, এতে কী লিখেছে জানিস ? ক্লাসিকে ছোটলাটের আসার কথা 


৪৬৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছিল, উনি আসতে পারছেন না, তার কারণ, উনি শুনেছেন, ওঁকে শোনানো হয়েছে, আমাদেরই 
বাঙালি চুকলিখোররা ওঁর কান ভাঙিয়েছে যে এখানকার সব আকষট্রেসরা কুলটা ! ইচ্ছে করে, তোকে 
নিয়ে গিয়ে একবার দেখাই । এ মেয়ে যদি কুলটা হয়, তবে সতী কে? 

নয়নমণি মৃদু স্বরে বলল, থিয়েটারের মেয়েরা যদি কুলটা হয়, তবে পুরুষরা কী ? তাদের নিয়ে 
বুঝি প্রশ্ন ওঠে না? 

অমর আবার হাসতে হাসতে বলল, পুরুষমানুষরা সব কুকুরে পেচ্ছাপ করা ধোওয়া তুলসিপাতা । 

নয়নমণি বলল, পুরুষ ছাড়া কি মেয়েরা নষ্ট হতে পারে ? এক হাতে তালি বাজে ? এসব কথা 
শুনলে আমার গা জ্বলে যায় । লাটসাহেব না এলেই বা ক্ষতি কী? তাকে খাতির করে ডেকে 
আনবারই বা কী দরকার ! আপনার থিয়েটারে কি দর্শক কমেছে ? 

ঘরে আরও দু'তিনজন লোক ঢুকে পড়ায় সেদিনকার মতন আর কথা হল না । 

বৃহস্পতিবার দিন অভিনয় শুরু হবার আগে অমর দত্তকে মঞ্চে এসে ক্ষমা চাইতে হল। 
বেলভেডিয়ার থেকে পূর্বে প্রেরিত আরও দু'-তিনখানা পত্র থেকে অংশ বিশেষ পাঠ করে তাঁকে 
প্রমাণ দাখিল করতে হল যে ছোটলাট সত্যিই আসার জন্য কথা দিয়েছিলেন, মাত্র দু'দিন আগে 
বাতিল করেছেন । অন্য থিয়েটারের ভাড়া করা কিছু লোক দর্শকদের মধ্যে মিশে থেকে ব্যঙ্গ-বিদ্ুপের 
ধ্বনি তুলল । 

এ রাতের অভিনয়ও তেমন জমল না। নির্দিষ্ট কয়েকটা জায়গায় হাততালি পাওয়া গেল বটে, 
কিন্তু যারা অভিনয় করে, তারা ঠিক বোঝে, কোথায় তাল কেটে যাচ্ছে । নিজের অভিনয় আশানুরূপ 
না হলেই অমর দত্তর মেজাজ খিঁচড়ে যায় । 

লাটসাহেবের হুজুগ তুলে অমর দত্তকে অপদস্থ করায় মানিকলালের দল খুশি । এবার শুরু হবে 
চুনিলালর খেলা । এখন অমরের মন দুর্বল হয়ে আছে, মেজাজ ক্ষিপ্ত, এই তো সময় ! 

নিজের ঘরে মদের বোতল খুলে একা বসে আছে অমর, এই সময় চুপিচুপি চুনিলাল সেখানে 
হাজির । গলায় মধু মিশিয়ে সে বলল, মাত, একেবারে মাত ! আমি তো গেটের বাইরে 
দাঁড়িয়েছিলুম, দর্শকদের সব কথা শুনেছি । সবাই বলতে বলতে গেল, অমর দত্ত একাই একশো । 
অমর দত্তর কী রূপ, কী তেজ, কী কণ্ঠস্বর, এমনটি আর আগে কখনও দেখিনি । টিকিটের 
পাই-পয়সা পর্যন্ত উসুল হয়ে যায় । দু-চারজন যে গণ্ডগোল করেছিল, তারা মিনাভরি ভাড়া করা 
লোক ! 

অমর ভুরু কুঁচকে বলল, মিনাভাঁ থেকে তাদের পাঠিয়েছে ? 

চুনিলাল বলল, আলবাত ! আমি নিজের কানে শুনেছি । অন্য দর্শকরা তাদের এই মারে কি সেই 
মারে । আর একটু হলে রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। এখন সর্বত্র আপনার জয়জয়কার । কিন্তু 
একটা ব্যাপার দেখলেন, গিরিশবাবু আজ আসেননি ? 

অমর বলল, উনি তো রোজ আসেন না । এখন পার্টও করেন না। 

চুনিলাল বলল, তবু আজকের দিনে, তাঁরও কি উচিত ছিল না স্টেজে আপনার পাশে দাঁড়ানো ? 
উনি ক্লাসিকের মাইনে খান, সংকটের সময় দায়িত্ব নেবেন না ? গিরিশবাবুর ভাবখানা যা দিন দিন 
দেখছি, উনি মনে করেন, ক্লাসিকের উঠতি-পড়তি যা হয় হোক, মাস গেলে ওঁর টাকাটা পেলেই 
হল । বছরে চারখানা নতুন নাটক দেবার চুক্তি, ক'খানা দিয়েছেন? 

অমর বলল, দেখুন চুনিবাবু, গিরিশবাবুর ভরসায় এখন আমার এই থিয়েটার চলে না। ওনাকে 
রেখেছি, তার কারণ, উনি বাংলা থিয়েটারের আদি গুরু, ওঁকে সম্মান দেখানো উচিত । বয়েস 
হয়েছে, এখন আর তেমন লিখতে পারেন না, অভিনয়েও তেমন দাপট নেই, তাতেই বা কী আসে 
যায়। উনি আছেন থাকুন, এই তো যথেষ্ট । ওঁকে টাকা দিতে আমার গায়ে লাগে না। 

চুনিলাল ভাবাচ্ছন্ন হয়ে বলল, আপনি কত বড় উদার মানুষ, তাই এই কথা বললেন আহা ! এমন 
নিঃস্বার্থ কথা এ যুগে কে বলে ? তবে গিরিশবাবু কী বলে বেড়াচ্ছেন জানেন ? তাঁর নামের জোরেই 
নাকি দর্শক আসে । উনি বুড়ো হয়েছেন বটে, কিন্তু কুটবুদ্ধি কম নয় । আপনাকে নতুন নাটক দেন 


৪৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না, কিন্তু গোপনে গোপনে মিনাভাঁকে নাটক লিখে দিচ্ছেন ঠিকই । “পাগুব শৌরব'-এর রিহাসাঁলের 
সময় উনি ভীমের পার্টটা ওঁর ছেলে দানিকে দিতে চেয়েছিলেন মনে আছে? 

অমর বলল, এ নাটকে ভীমের পার্ট সব চেয়ে বড় পার্ট । সে পার্টে দর্শকরা আমাকেই চাইবে, 
এটাই তো স্বাভাবিক |. 

চুনিলাল বলল, উনি কিন্তু আপনাকে দমিয়ে নিজের ছেলে দানিকে এখন ওপরে তোলার জন্য 
ব্যস্ত ! 

অমর তাচ্ছিল্যের সঙ্গে হাত নেড়ে বলল, দানি রাগ করে স্টারে চলে গেছে। সেখানে গিয়ে সে 
যদি কেরদানি দেখাতে পারে তো দেখাক ! কিন্তু গিরিশবাবু মিনাভরি জন্য নাটক লিখে দিচ্ছেন, 
আপনি ঠিক জানেন ? 

চুনিলাল বলল, এ আবার নতুন কথা নাকি ? এক দলের সঙ্গে চুক্তিবদ্ধ, অথচ গোপনে গোপনে 
অন্য দলের জন্য নাটক লিখে দিয়েছেন, এমন কতবার হয়েছে ! আপনি খবর নিন অমরবাবু, মিনার্ভা 
অনেক টাকা ঢালছে। গিরিশবাবু সেখানে গেলেন বলে ! 

অমর নিজের মাথার চুল মুঠো করে চেপে ধরে বলল, বটে ! আমার সঙ্গে ফেরেববাজি ! ওই 
বুড়ো ভামকে আমি দেখাচ্ছি মজা । 

পরের দিনই এলেন গিরিশবাবু । তাঁর জন্য একটি পৃথক ঘর থাকে, ইদানীং তিনি মহড়াতেও 
অংশ নেন না, অভিনয় শিক্ষা দেবার দায়িত্বও অমরের ওপর, গিরিশবাবু এসে কিছুক্ষণ গল্পগুজব করে 
চলে যান। অমর সে ঘরে ঢুকে আরও যে তিনজন আড্ডাধারী ছিল তাদের দিকে তাকিয়ে 
কঠোরভাবে বলল, ওুঁর সঙ্গে আমার কাজের কথা আছে, আপনারা সরে পড়ুন । 

গড়গড়াব নলে মুখ দিয়ে টানতে টানতে গিরিশচন্দ্র বললেন, বসো অমর, হঠাৎ এমন কী জরুরি 
কাজ পড়ল ? 

বসল না অমর, একটা চেয়ারের পেছন ধরে দাঁড়িয়ে, বিনা ভূমিকায় জিজ্ঞেস করল, আপনি 
মিনাভাঁ থিয়েটারে যোগ দিচ্ছেন ? 

গিরিশচন্দ্র একগাল হেসে বললেন, ও, এই কথা ? কারা এসব রটায় ? দেখো, যখনই কেউ নতুন 
করে একটা নতুন থিয়েটারের দল খোলে, তখন প্রথমেই তারা আমার কাছে এসে সাধাসাধি করে । 
এ রকম তো কতকালই চলছে ! 

অমর বলল, আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না । মিনাভয়ি যোগ দিচ্ছেন ? 

গিরিশচন্দ্র হাসিটি বজায় রেখে বললেন, আমি পেশাদার থিয়েটারওয়ালা । এক দলে কাজ করছি, 
অন্য দল এসে যদি বেশি টাকার থলে নিয়ে চোখের সামনে নাড়ায়, তা হলে কি মাথার ঠিক রাখা 
যায় ? একজন পেশাদারের পক্ষে তাতে রাজি হওয়াও দোষের কিছু নয় । তুমি আমায় বড় কম টাকা 
দিচ্ছ, অমর ! 

অমর ভুরু তুলে বলল, কম টাকা ! তিনশো টাকার বেশি কোনও থিয়েটারে আর কেউ পায়? 
তার বিনিময়েই বা আমি কী পাচ্ছি? বছরে চারখানা নাটক দেবার কথা, কটা দিয়েছেন ? পুরনো 
নাটক দিয়ে প্রায়ই আমাকে চালাতে হয় । 

গিরিশচন্দ্র বললেন, অনেক লিখেছি । স্টেজে অনেক দাপাদাপি করেছি । এখন আর ওসব 
করতে হবে কেন ? আমার নামটাই তো যথেষ্ট । আমার নামে দর্শকরা আসে । অমর, আমার ওই 
মাস মাইনেতে পোষাচ্ছে না । তুমি এখন থেকে আমাকে অংশীদার করে নাও, লাভের একটা অংশ 
আমার চাই । 

অমর আহত বিস্ময়ে বলল, লাভের অংশ ! অনেক খেটেখুটে, নিজের রক্ত জল করে আমি 
ক্লাসিককে দাঁড় করিয়েছি । যে-কোনও নাটক জমিয়ে দেবার ক্ষমতা আমার আছে। লোকে 
আমাকে দেখতে আসে । আমার জ্বরজ্বারি হলে দু-তিন নাইট আ্যাপিয়ার করতে না পারলে টিকিট 
বিক্রি বন্ধ হয়ে যায় ! আপনার নামে দর্শকরা আসে ? হাঃ ! এসব কে বুঝিয়েছে আপনাকে ? 
আপনাকে আমি রেখেছি, সম্মান দেখাবার জন্য । আপনি নটগুরু, আমি সাষ্টাঙ্গে আপনার পায়ের 


৪৬৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ধুলো চাটতেও রাজি আছি । আপনি ওই সম্মানের আসনেই থাকুন, জনপ্রিয়তার খোয়াব দেখবেন 
না। 

গিরিশচন্দ্র বললেন, সম্মান কি আমি ধুয়ে খাব ? তুমি যদি লাভের বখরা দিতে না চাও, যে আমায় 
বেশি টাকা দিয়ে ডাকবে, আমি সেখানেই যাব । 

রাগে জ্বলে উঠে অমর বলল, না, আপনি যেতে পারেন না। আমার সঙ্গে তিন বছরের চুক্তি 
আছে, মাস মাস তিনশো টাকা ছাড়াও আপনাকে গুচ্ছের বোনাসের টাকা দিয়েছি। চুক্তি ভাঙলে 
আপনি আইনের ফাঁসে পড়বেন ! 

গিরিশচন্দ্র বললেন, ওসব আইন-টাইন আমি কখনও গ্রাহ্য করিনি । 

অমর বলল, আর একটা সত্যি কথা বলব ? আপনার নাটক তো অন্য থিয়েটারেও চলে, সেখানে 
ক্লাসিকের মতন দর্শক যায় না কেন ? আপনি বরাবরই দল ভাঙাভাঙিতে ওস্তাদ । এ পর্যন্ত কতবার 
কত দল ছেড়েছেন, তার ইয়ত্তা আছে ! আপনার অত সাধের স্টার থিয়েটার, প্রায় আপনার নিজের 
হাতে গড়া, সেখানেও আপনি টিকতে পারেননি কেন ? অন্য কেউ মাথা উচু করে দাঁড়ালে আপনার 
সহ্য হয় না। ষড়যন্ত্র করে আপনি বড় বড় দলগুলো ভেঙেছেন, কত মালিকের সর্বনাশ হয়ে গেছে, 
কত নটনটী পথের ভিখিরি হয়েছে, কিন্তু আপনার গায়ে কখনও আঁচডও লাগেনি ! এখন মিনাভারি 
সঙ্গে হাত মিলিয়ে ক্লাসিককে চোরাগোপ্তা দিতে চান, তাই না? 

গিরিশচন্দ্র বললেন, অমর, তোমার মাথা গরম হয়ে গেছে । আজকাল তুমি ধরাকে সরা জ্ঞান 
করো । তুমি কার সঙ্গে কথা বলছ, ভুলে যাচ্ছ । 

অমর বলল, না, মোটেই ভুলিনি । আপনি নটগুরু গিরিশচন্দ্র ঘোষ, আমি সামান্য অভিনেতা 
হিসেবে আপনাকে মাথায় তুলে রাখতে রাজি আছি। কিন্তু ম্যানেজার হিসেবে আপনার অন্যায় 
আবদার বরদাস্ত করতে রাজি নই । ভাল কথা বলছি শুনুন, আপনাকে আর খাটাখাটনি করতে হবে 
না, থিয়েটারেও আসতে হবে না । বাড়িতে বসে বিশ্রাম নিন । নাটক লিখতে ইচ্ছে হয় লিখবেন, 
নয়তো লিখবেন না । মাস মাস আপনার মাইনের টাকা বাড়িতে ঠিক পৌছে যাবে । এ বুড়ো বয়েসে 
আর অন্য দলে যোগ দিয়ে ধ্যাস্টামো করতে যাবেন না ! 

গিরিশচন্দ্রের সঙ্গে এভাবে কথা বলার সাহস পায়নি কেউ কখনও । তাঁর চক্ষু দুটি রক্তবর্ণ ধারণ 
করল, বৃদ্ধ সিংহের মতন তিনি একবার মাথা ঝাঁকালেন। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে 
বললেন, আমি যদি আজই চলে যাই, অন্য দলে যোগ দিই, আমাকে কেউ বাধা দিতে পারবে ? 

অমর দর্পের সঙ্গে বলল, তা হলে চুক্তিভঙ্গ করার দায়ে আমি আপনার নামে মামলা করতে বাধ্য 


| 

গিরিশচন্দ্র ধীরে ধীরে এগিয়ে এলেন, অমরের কাঁধে চাপড় মেরে বললেন, ঠিক আছে, অমর, 
এরপর তোমার সঙ্গে আমার আদালতে দেখা হবে । 

দরজা খুলে বেরিয়ে এলেন গিরিশচন্দ্র । এতক্ষণ দু'জনেরই কণ্ঠস্বর উচ্চগ্রামে উঠেছিল বলে 
সমস্ত নাট্যকর্মীরা ভিড় করে এসে শুনছিল । তারা আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল গিরিশচন্দ্রের দিকে । 
যে যে-থিয়েটারের সঙ্গে জড়িত থাকুক না কেন, গিরিশচন্দ্রের সামনে সকলেই শ্রদ্ধায় মাথা নিচু 
করে । আজ গিরিশচন্দ্রের এবংবিধ অপমানে তারা জড়বৎ হয়ে গেল । 

গিরিশচন্দ্র কারুর দিকে তাকালেন না, হাতের ছড়িটি ঘোরাতে ঘোরাতে রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে 
গেলেন । 

অমরও গটগটিয়ে চলে এল নিজের কক্ষে । এ সময় তার সামনে যাওয়া আর তোপের মুখে পড়া 
একই কথা । এখন সে কিছুক্ষণ নিজের মনে গজরাবে ৷ দু'এক ঢোঁক মদ্যপান করতে করতে 
আয়নার সামনে মুখবিকৃতি করবে নানা-রকম । আজ আর কেউ কোনও কাজের কথাও বলতে যাবে 
নাতাকে। 

একমাত্র নয়নমণিরই সাহস আছে, সে পায়ে পায়ে এগিয়ে গেল । অমরের ঘরে ঢুকে বসে পড়ল 
একটা চেয়ারে । অমর মুখ ঘুরিয়ে তাকাল, রাগে ফেটে পড়ল না, চেয়ে রইল এক দৃষ্টিতে । মঞ্চে 


৪৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অভিনয়ের সময় ছাড়া মহড়াতেও সে সাজগোজ বা প্রসাধন করে না। একটা কস্তা ডুরে ডুরে শাড়ি 
পরা, আঁচলটা কাঁধে জড়ানো, মাথার চুল খোলা, চোখের দৃষ্টি স্পষ্ট । হাত দুটি নিরাভরণ, একটি হাত 
টেবিলের ওপর রাখা, নর্তকীর লাবণ্যময় আঙুল, শুধু আঙুলগুলিই দেখতে ভাল লাগে । 

একটা দীর্ঘশ্বাস ফেলে অমর বলল, তুই বুঝি আমাকে বকতে এসেছিস ? 

নয়নমণি বলল, না, আমি, আমরা সকলে কষ্ট পেয়েছি, তাই জানাতে এলাম । আপনি থিয়েটারের 
মালিক, যাকে খুশি রাখবেন, যাকে খুশি তাড়াবেন । কিন্তু ইনি গিরিশবাবু, আমাদের সবার পিতার 
মতন, তাঁকে কি এমনভাবে বিদায় করে দেওয়া যায় ? 

অমর কাতরভাবে বলল, আমি কিছু অন্যায্য কথা বলেছি ? কিছু কাজ করবেন না, শুধু টাকা 
নেবেন, আরও বেশি টাকা চাইবেন, তলে তলে আমার সর্বনাশ করার চেষ্টা চালাবেন, সব আমি সহ্য 
করব ! আর কারুর নাম-ডাক হলে উনি সহ্য করতে পারেন না । আমি নিজের চেষ্টায় এতখানি 
উঠেছি, এবার আমি নিজে নাটক লিখব, সেই নাটকও দেখার জন্য দর্শকরা হামলে পড়বে । দেখিস, 
এটা আমার চ্যালেঞ্জ ! 

নয়নমণি বলল, আপনার সঙ্গে গর মন কষাকষি, সে সব কথা ওর বাড়িতে গিয়ে বলতে 
পারতেন । সবার সামনে ওঁকে অপমান করা কি ঠিক হল ? 

অমর বলল, তুই কি সবার হয়ে আমাকে ধমকাতে এসেছিস ? সবাই এখন আমার বিরুদ্ধে ঘোঁট 
পাকাবে ! 

নয়নমণি বলল, সে রকম কিছু না। আমার নিজেরই ভেতরটা কেমন করছে, আমি কেন ছুটে 
গিয়ে ওর পায়ে পড়লুম না। ওর পা আঁকড়ে ধরে বলতে পারতাম, আপনি যাবেন না, আমাদের 
ছেড়ে যাবেন না ! 

অমর বলল, তুই পায়ে ধরলেও উনি ঠেলে দিতেন | ওর দয়া মায়া নেই। টাকার গন্ধ পেয়েছেন 
যে! ক্লাসিক থেকেও উনি টাকা কি কম পেয়েছেন ? তবু ক্লাসিকের ওপর ওঁর কোনও দিনই টান 
হয়নি। সেদিনকে, ছোটলাট বাহাদুরেব যে আসার কথা ছিল, এলেন না, আমায় কত অপমান সহ্য 
করতে হল, সেদিন তিনি আমার পাশে এসে দাঁড়াতে পারতেন না ? আমাকে দুটো সাস্ত্বনা বাক্যও 
তো বলতে পারতেন ! 

নয়নমণি বলল, আপনি যে ছোটলাটকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেটা হয়তো ওঁর পছন্দ হয়নি । 
ছোটলাটকে ডাকার আগে কি গিরিশবাবুকে জিজ্ঞেস করেছিলেন? 

অমর বলল, আগে জিজ্ঞেস করিনি, কিন্তু পরে জেনেও তো উনি আপত্তি জানাননি ! 

নয়নমণি বলল, তখন আর আপত্তি জানিয়েই বা কী লাভ ? তখন আপনি মেতে উঠেছেন, 
চতুর্দিকে বিজ্ঞাপন, লাটবাহাদুর আসবেন বলে কত রকম আদিখ্যেতা । আমাদের বাংলা থিয়েটারে 
সাহেব-সুবোদের ডাকাডাকির এ হ্যাংলামি কেন ? আপনি যেচে এ অপমান গায়ে মাখলেন । 

অমর একটুক্ষণ চেয়ে রইল নয়নমণির মুখের দিকে । তারপর আস্তে আস্তে বলল, তুই আগের 
দিনও এই কথাটা বলেছিলি ! ছোটলাটকে ডাকা হল, এটা তুইও চাসনি ? 

নয়নমণি দুদিকে মাথা নেড়ে বলল, শুনেই আমার কেমন ঘেন্না ঘেন্না করছিল । কেন সাহেবদের 
করুণার ভিখিরি হতে হবে আমাদের ? 

অমর বলল, তুই বুঝি সরলা ঘোষালের কাছে যাতায়াত করে এই সব কথা শিখেছিস ? কথাটা 
হয়তো ঠিক। কে আমাকে উস্কে দিল, অমনি আমি নেচে উঠলাম । নয়ন, তোর সঙ্গে আগে 
পরামর্শ করলে আমাকে এমন গুখুরির কাজ করতে হত না ! এখন থেকে তোর বুদ্ধি-পরামর্শ নিয়ে 
চললে হয়তো আমার ভালই হবে । তোর তো কোনও স্বার্থজ্ঞান নেই ! 

নয়নমণি বলল, স্ত্রীলোকের পরামর্শ নিয়ে আবার কোনও পুরুষমানুষ চলে নাকি ? আমি এক তুচ্ছ 
নারী, আমার আর কী বুদ্ধি আছে ! আজকে আমার কথা শুনে একটু নরম হয়েছেন, কাল আপনার 
পাঁচজন বন্ধু আবার আপনাকে উড়িয়ে নিয়ে যাবে! 

অমর হতাশভাবে বলল, কে যে বন্ধু, কে যে শক্র, আজও চিনলাম না ! নয়ন, বলতে পারিস, যার 


৪৭৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আমি কোনও ক্ষতি করিনি, বরং যথাসাধ্য যত্রআত্তি করি, সেও কেন আমার শক্রতা করে? 

নয়নমণি চুপ করে রইল । 

মদের বোতলে একটা চুমুক দিয়ে অমর জিজ্ঞেস করল, তোর সেই কুড়নি মেয়েটা কোথায় 
গেল ? সেই পুঁটি, সে আছে এখনও ? 

নয়নমণি বলল, তাকে আমার কাছে রেখেছি । দুটো একটা গান শেখাচ্ছি। মনে হয় পারবে । 

অমর বলল, নিয়ে আসিস, সখীদের দলে ভিড়িয়ে দেব, তুই অনুরোধ করেছিস যখন-__ । 

একটু থেমে সে আবার বলল, নয়ন, জানি কোনও দিন তোর ধরা-ছোঁওয়া পাব না। তোর 
মনেরও তল পেলাম না। তুই ভগবানের এক বিচিত্র সৃষ্টি । 

নয়নমণি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, আমি এবার যাই । 


৬১ 


শরৎ নামে একজন শিষ্য একটি প্রকাণ্ড রুইমাছ নিয়ে এসেছেন কলকাতা থেকে । বেলুড় মঠের 
ঘাটে এসে ভিড়েছে নৌকো, শরতের ভৃত্য ঝুড়িতে করে সেই মাছ মাথায় নিয়ে নামছে । ঘাটের 
কাছেই দাঁড়িয়ে ছিলেন স্বামী প্রেমানন্দ, তিনি সেই মাছ দেখে আঁতকে উঠলেন । এ-দিক ও-দিক 
তাকিয়ে তিনি ফিসফিস করে শরৎকে বললেন, মশাই করেছেন কী ? এত বড় মাছ এনেছেন, 
আপনার গুরুর শরীর কী রকম খারাপ জানেন না ? মাছ খাওয়া একেবারে নিষেধ ! কেউ যেন 
দেখতে না পায়, ফিরিয়ে নিয়ে যান, ফিরিয়ে নিয়ে যান ! 

শরৎ অপ্রস্তুত হয়ে বললেন, ভোগের নাম করে এনেছি, ফেরত নিয়ে যাব ? 

প্রেমানন্দ বললেন, আজ রবিবার, আজ মাছ-ভোগ দেওয়া হয় না, ও মাছ লাগবে না। 

শরৎ তাঁর ভৃত্যকে ফিরে যাবার নির্দেশ দেবার জন্য উদ্যত হলেন, কিন্তু এর মধ্যে যাঁর দেখার 
তিনি দেখে ফেলেছেন । 

অদূরে একটা গাছতলায় বই হাতে নিয়ে বসে আছেন স্বামী বিবেকানন্দ, তিনি চোখ তুলে বললেন, 
ওটা কী রে, শরৎ কী এনেছে? 

কাছে এসে উৎফুল্ল বিস্ময়ে বললেন, এত বড় রুই, কী টাটকা, গা একেবারে চেকনাই দিচ্ছে, 
মুখের কাছটা লালমতন, এমন খাসা জাতের রুই অনেক দিন দেখিনি ! রাখ রাখ, এমন মাছ ফেরত 
দিতে আছে! 

প্রেমানন্দ সভয়ে বললেন, তুমি এই মাছ খাবে নাকি ? 

প্রেমানন্দের ভয় পাবার কারণ আছে । স্বামীজির শরীর মাঝে মাঝে খুব খারাপ হয়ে পড়ে বলে 
এখন এক বিচিত্র কবিরাজি চিকিৎসা চলছে । একুশ দিন ধরে স্বামীজিকে শুধু দুধ খেয়ে থাকতে 
হবে, অন্য সব কিছু খাওয়া নিষেধ, এমনকী এক ফোঁটা জল কিংবা এক বিন্দু নুনও খাওয়া চলবে 
না। জুন মাসের প্রচণ্ড গরম, এমনিতেই স্বামীজি ঘণ্টায় চার-পাঁচ গেলাস জল পান করেন, টানা 
একুশ দিন নির্জলা কাটাতে হবে ! স্বামীজি রাজি হয়ে গেছেন, এখন ভুল করে জলের গেলাস 
তুললেও জল মুখের মধ্যে যায় না । কষের পাশ দিয়ে গড়িয়ে পড়ে, এমনই তাঁর মনের জোর । 

কিন্ত এমন মাছ দেখলে কি চোখ ফেরানো যায়? 

স্বামীজি বললেন, আমি খাব কেন ! কোনও ভক্ত যদি ভোগ দেবার সঙ্কল্প করে কিছু আনে, তা 
দেওয়াই উচিত । 

প্রেমানন্দ বললেন, কিন্তু আজ যে রবিবার ! 


8৭২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


স্বামীজি বললেন, অত দিন মানামানির কী আছে ! ভক্তিটাই আসল কথা । 

মাছ-বাহকের সঙ্গে সঙ্গে স্বামীজিও চললেন রান্নাঘরের দিকে । 

প্রতিদিন শ্রীরামকৃষ্ণের নামে আলাদা ভোগ রান্না হয় । সেই ভোগের জন্য কয়েক টুকরো মাছ 
সরিয়ে রাখা হল, বাকি মাছ দিয়ে মঠবাসীদের মহাভোজ হবে । 

স্বামীজি প্রেমানন্দকে বললেন, অনেক দিন আমি রাঁধিনি, আজ তোদের রেঁধে খাওয়াতে ইচ্ছে 
করছে । মশলাপাতির জোগাড় কর তো! 

প্রেমানন্দ আবার ভয় পেয়ে গেলেন । মস্ত বড় উনুন, এত জনের জন্য রান্না কি সোজা কথা ? 
অসুস্থ শরীর নিয়ে গনগনে আঁচের পাশে দাঁড়িয়ে থাকতে হবে । 

স্বামীজি সে আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, আরে এককালে আমার রান্নার কত শখ ছিল, তোরা 
জানিস না। দ্যাখ না, আজ তোদের নতুন রকম মাছের ঝোল খাওয়াব | দুধ চাই, দই চাই । 
ভার্মিসেলি আছে না ? 

নবীন সন্ন্যাসীরা ভিড় করে এল স্বামীজির রন্ধনপ্রণালী দেখার জন্য । আজ তাদের কত 
সৌভাগ্য ! 

যথাসময়ে মধ্যাহুভোজের ঘণ্টা বাজল । ব্রহ্মানন্দ এসে বললেন, হ্যাঁ রে নরেন, তুই এত করে 
রাঁধলি, তুই নিজে খাবি না, এটা কেমন কথা ? আমরা খাই কী করে? 

চামচ দিয়ে যৎসামান্য মাছের ঝোল তুলতে তুলতে স্বামীজি বললেন, রাঁধুনিকে একটু চেখে 
দেখতে হয, নুন-টুন ঠিক হল কি না-- | বাঃ, সব ঠিক আছে, আমার এই যথেষ্ট ! 

খাওয়ার ব্যাপারে সব বকম বিধিনিষেধ এখন মেনে চলছেন স্বামীজি, কিন্তু অন্যদের তৃপ্তির সঙ্গে 
ভোজন দৃশ্য দেখতে তাঁব ভাল লাগে । নিজে না খেয়েও রান্না করে তিনি আনন্দ পান ! 

স্বাস্থোর কাবণে এখন তাঁর বাইবে যাওয়া-আসা বন্ধ । বেলুড় মঠেই কাটাচ্ছেন দিনের পর দিন। 
কোথাও বক্তৃতার আমন্ত্রণ গ্রহণ করছেন না। সারাদিন পঠন-পাঠনেই কেটে যায় । হয় নিজে 
পডছেন কিংবা মঠের ব্রহ্মচারীদের বেদ ও গীতাভাষ্য পড়াচ্ছেন। সংস্কৃত ব্যাকরণ সম্পর্কেও তাঁর 
আগ্রহ বাডছে দিন দিন । 

জাপানে যাওয়া হল না । শিকাগোর মতন টোকিও শহরেও একটি বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন 
চলছে, সেখান থেকে স্বামীজির আমন্ত্রণ এসেছে বারবার । জো ম্যাকলাউডেরও খুব ইচ্ছে, তিনি 
জাপানে কাটিয়েছেন অনেক দিন । ওকাকুরা নামে জাপানের এক বিশিষ্ট ব্যক্তি চিঠি লিখলেন, 
এমনকী জাহাজ ভাড়া পর্যন্ত পাঠিয়ে দিলেন । কলকাতায় জাপানের রাজপ্রতিনিধিও একদিন ওই 
অনুরোধ জানাতে এলেন মঠে । 

স্বামীজি প্রথমে রাজি হয়েছিলেন ৷ জাপান ভারী সুন্দর দেশ, ফুলের দেশ, ছবির দেশ । জাপান 
স্বাধীন দেশ, শক্তিশালী দেশ, শিল্পোন্নত দেশ, এশিয়ার গর্ব । জাপানের সঙ্গে ভারতের আত্মিক 
সম্পর্ক স্থাপন বিশেষ জকরি | কিন্তু মাঝে মাঝে শরীর আর বইতে চায় না বলে স্বামীজি আবার দমে 
যান। মৃত্যুচিত্তা মাঝে মাঝেই মনোলোকে কালো ছায়া ফেলে । যদি মরতেই হয়, তা হলে 
বিদেশ-বিভূইতে তিনি মরতে চান না। কেমন যেন ধারণা হয়ে গেছে, তাঁর আয়ু চল্লিশ পেরুবে 
না। 

আবার মাঝে মাঝে শরীরটা চাঙ্গা বোধ করলেই তাঁর ভেতরের পরিব্রাজক সত্তাটি জেগে ওঠে । 
তখন মনে হয়, জাপানে যাওয়াটা যেন তাঁর দায়িত্বের মধ্যে পড়ে । 

এর মধ্যে জো ম্যাকলাউড সেই ওকাকুরা নামে ভদ্রলোকটিকে নিয়ে চলে এলেন কলকাতায় । 
বেলুড় মঠে দেখা করতে এলেন ওকাকুরা, তাঁর সঙ্গে কথাবার্তা বলে স্বামীজির বেশ ভাল লাগল । 
ওকাকুরা জাপানের সামুরাই বংশোদ্ভূত বিশিষ্ট এক ব্যক্তি, সজ্জন, সৌজন্যমণ্ডিত, স্বল্পবাক । তিনি 
একজন শিল্প-পণ্ডিত, চিন্তাবিদ ও কবি । ওকাকুরার সঙ্গে এসেছে হোরি নামে আর একটি তরুণ, সে 
অল্প বয়েসেই ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করেছে, ভারতে সে বেশ কিছু দিন থেকে সংস্কৃত শিক্ষা করতে 
চায়। আর ওকাকুরা চান বৌদ্ধ ধর্মের পীঠস্থান, জাপানের শিল্প-সংস্কৃতির প্রেরণা এসেছে যে ভারত 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থেকে, সেই দেশটিকে ভাল রকমভাবে দেখতে ও জানতে । 

জো ম্যাকলাউড এই ওকাকুরা সম্পর্কে উচ্ছসিত । প্রাচ্য প্রীতির টানে তিনি ভারত পরিক্রমা তো 
করছেনই, তারপর জাপানে গিয়ে ওকাকুরার সংস্পর্শে আসেন । এবং এঁর প্রতি মুগ্ধ হন। জো-র 
ধারণা, ওকাকুরার সঙ্গে স্বামী বিবেকানন্দর যোগাযোগ ঘটলে একটা দারুণ সমন্বয় হবে । 

ওঁদের দেখে স্বামীজির আবার জাপানে যাওয়ার ইচ্ছে জেগেছিল । ওকাকুরা বোধগয়া ও বারাণসী 
দেখতে চান, স্বামীজি সদলবলে তাঁর সঙ্গী হলেন । বোধগয়ায় রাজকুমার সিদ্ধার্থ বোধি লাভ করে 
গৌতম বুদ্ধ হন, আর বারাণসীর সন্নিকটে এক স্থানে তিনি প্রথম তাঁর বাণী প্রচার করেন, এই দুটি 
স্থান বৌদ্ধদের অবশ্য দ্রষ্টব্য । বোধগয়ায় কাটানো হল সাত দিন । তারপর সেখান থেকে কাশী । 

বোধগয়ার মন্দির নিয়ে হিন্দু ও বৌদ্ধদের বিবাদ আছে । বোধগয়ার মোহান্ত স্বামীজিকে সসম্মানে 
অভ্যর্থনা করলেন, ওকাকুরার সঙ্গে লর্ড কার্জনের একটা চিঠি ছিল বলে সরকারি কর্মচারীরা তৎপর, 
সেখানে কোনও অসুবিধে হয়নি ৷ কিন্ত বারাণসীতে এসে সারনাথ স্তুপ দর্শনে কোনও বাধা না 
থাকলেও কাশীর প্রধান আকর্ষণ যে বিশ্বনাথ মন্দির, সেখানে তো ওকাকুরা যেতে পারবেন না। 
স্বয়ং লর্ড কার্জনকেও পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি । 

স্বামীজির কৌতুকপ্রবণ মনটি নেচে উঠল । ওকাকুরার তিনি আড়ালে নাম দিয়েছেন অক্রুর 
খুড়ো। অক্রুর যেমন মথুরা থেকে কৃষ্ণকে নিয়ে যেতে এসেছিলেন, সেই রকম ওকাকুরাও 
স্বামীজিকে জাপানে নিয়ে যেতে এসেছেন, সুতরাং নামের মিল ছাড়া এই মিলটাও আছে । এখন এই 
অক্তুর খুড়োকে হিন্দু সাজালেই হয় । স্বামীজি কালাপেড়ে কৌঁচানো ধুতি পরিয়ে দিলেন ওকাকুরাকে, 
গায়ে মেরজাই, মাথায় সিক্ষের পাগড়ি, আর পায়ে শুড় তোলা নাগরা । সবাই তা দেখে হেসে বাঁচে 
না। হাসতে হাসতেও সবাই স্বীকার করল, মানিয়েছে ভারী সুন্দর । মনে হয় যেন নেপালের 
রাজবংশের কোনও প্রতিনিধি । 

স্বামীজি বললেন, দেখো খুড়ো, ওখানে গিয়ে যেন আবার মুখ খুলো না ! 

বিশ্বনাথের গলি দিয়ে হেঁটে গিয়ে ওকাকুরা দিব্যি মন্দির দর্শন করে এলেন । 

কাশীর পর ওকাকুরা ভারতের আরও মন্দির, স্থাপত্য, শিল্পবীর্তি, অজস্তার গুহাচিত্র এই সব দেখার 
ইচ্ছে প্রকাশ করলেন । কিন্তু বারাণসীতেই স্বামীজির স্বাস্থ্য টিকল না, শরীর আবার দুর্বল, তিনি ওই 
দলটি ছেড়ে ফিরে এলেন কলকাতায় । 

মঠের প্রাঙ্গণে বড় আমগাছটির তলায় একটি ক্যাম্প খাট পাতা থাকে । স্বামীজি বিকেলবেলা 
সেখানে এসে বসেন, গল্প করেন শিষ্যদের সঙ্গে । কখনও গভীর ভাবের কথা, কখনও হাস্য 
পরিহাস । কবিরাজি ওষুধে তাঁর খানিকটা উপকার হয়েছে, মুখের পাণ্ডুর ভাব কেটে গেছে 
অনেকখানি । 

কাল খুব একচোট বৃষ্টি হয়েছিল, আজ আকাশ গুমোট, সকলের গায়েই দরদর ঘাম । স্বামীজি 
বসে আছেন কৌপীন পরে, খালি গায়ে, হাতে হঁকো | শিষ্যদের তিনি গ্রিক ভাস্কর্যের সঙ্গে ভারতীয় 
ভাস্কর্যের তুলনা করে বোঝাচ্ছেন, এমন সময় একজন এসে বলল, ও স্বামীজি, আপনার বড় হাঁসটি 
যেন কেমন করছে । মনে হচ্ছে আর বাঁচবে না । 

স্বামীজি তৎক্ষণাৎ কথা থামিয়ে চঞ্চল হয়ে নেমে পড়ে বললেন, সে কী রে, চল তো দেখে 
আসি! 

এর মধ্যে মঠে স্বামীজির অনেক পোষ্য জন্ত-জানোয়ার জুটেছে। গরু তো আছেই, তা ছাড়া 
অনেকগুলি হাঁস, কুকুর, ছাগল, হরিণ, সারস । একটা মাদি ছাগলের নাম “হংসী”, তার দুধে 
সকালবেলা স্বামীজির চা হয় । এক-একদিন তিনি সেই মাদি ছাগলটিকে মিনতি করে বলেন, হংসী 
মা, আমাকে একটু দুধ দিবি ! আর একটি ছোট্ট ছাগলছানার নাম “মটরু', তার পায়ে ঘুঙুর পরানো, সে 
সব সময় স্বামীজির পায়ে পায়ে ঘোরে । স্বামীজি কথা বললে সে যেন ঠিক বোঝে । স্বামীজি 
অনেককে বলেন, এই মটরুটা আগের জন্মে নিশ্চয়ই আমার কেউ হত ! হরিণটাকে নিয়েও প্রায়ই 
দুভোগি হয়, মাঝে মাঝেই সে মঠের সীমানা ছাড়িয়ে চলে যায় । একবার তো দিন তিনেক তাকে 


8৭8 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাওয়া গেল না, স্বামীজির দুশ্চিন্তার অন্ত নেই, অনেক খোঁজাখুঁজির পর তাকে ধরে আনা হল । 
স্বামীজি গিয়ে দেখলেন, রাজহংসটি কেমন যেন নেতিয়ে পড়েছে, মাঝে মাঝে মাথা ঝাঁকিয়ে ঠিক 
সর্দি ঝাড়ার মতন শব্দ করছে । 

স্বামীজি হাঁটু গেড়ে বসে পড়ে বললেন, ইস, কাল সারাদিন বৃষ্টির মধ্যে বাইরে ছিল, তাই ঠাণ্ডা 
লেগে গেছে বোধ হয় ! 

একজন বৃদ্ধ সাধু তা শুনে বললেন, হায় রে, কী দিনকালই পড়েছে । ঘোর কলি ! বৃষ্টি ভিজলে 
যদি হাঁসেরও সর্দি লাগে, ব্যাঙও হাঁচতে শুরু করে, তখন আর বেঁচে থেকে লাভ কী ! 

স্বামীজি হেসে উঠলেন । 

কিন্ত অনেক সেবা-যত্রেও বাজহংসটিকে বাঁচানো গেল না। তার শেষ মুহুর্ত আসার পর স্বামীজি 
চুপ করে ঠায় বসে রইলেন । এই মৃত্যুদৃশ্য তাঁকে উদাস করে রাখল অনেকক্ষণ । 
ছাগল-হাঁস-হরিণেরা তা নষ্ট করে দেয়, সে জন্য সেখানে একটা বেড়া বাঁধতে হবে । মঠের জমি সাফ 
করা ও মাটি কাটার কাজ করে একদল সাঁওতাল নারী-পুরুষ । তাদের কয়েকজনকে বেড়া বাঁধার 
কাজ দেওয়া হল, স্বামীজি নিজে তদারকি করতে লাগলেন । পোষ্য প্রাণীগুলির ওপর কেউ 
রাগারাগি কবলে তাঁর সহ্য হয় না। 

সাঁওতালরা কাজে ফাঁকি দিতে জানে না। সকাল থেকে একটানা কাজ শুরু করে, দুপুরে 
একটুক্ষণের বিরতিতে কিছু খাবার খেয়ে নেয়, আবার কাজ । ওরা নিজেদের খাবার সঙ্গে নিয়ে 
আসে । পুটুলিতে বাধা শুধু চিড়ে আর খানকয়েক বাতাসা । স্বামীজি ওদের খাওয়া দেখতে দেখতে 
ভাবেন, পোলাও-মাংস, লুচি-পরোটা, সন্দেশ-রসগোল্লা, আর কত রন্ধন শিল্পের উৎকৃষ্ট সব নমুনা 
আছে এ দেশে, এই মানুষগুলো কোনও দিন তার স্বাদও পেল না। অথচ এরাই প্রকৃতপক্ষে দেশটা 
চালায় । এবা চাষ করে, কল-কারখানায় খাটে, পথ তৈরি করে, সেতু বানায় । প্রতিদিন এরাই ঘাম 
ছড়াচ্ছে ভূমিতে । এমনকী মেথর-মুদ্দফরাসরাও দু'-এক দিন কাজ বন্ধ করলে শহরগুলিতে হাহাকার 
শড়ে যাবে । অথচ এরা চিরকালের গরিব । যারা জাতির মেরুদণ্ড, তারাই কিনা নিচু জাত, পতিত, 
অচ্ছুৎ ! অদ্ভুত এই দেশ । এদের উন্নতি ঘটাতে না পারলে গীতা, বেদ, বেদাত্ত-ফেদাস্ত সব মিথ্যে 
হয় ! 

স্বামীজি ভাবলেন, একদিন এদের উত্তম সব সুখাদ্য রেঁধে খাওয়ালে কেমন হয়? 

ওদের সদরের নাম কেষ্টা, তার সঙ্গে স্বামীজির বেশ ভাব হয়ে গেছে ক'দিনে । তিনি খুঁটিয়ে 
খুঁটিয়ে ওদের ঘর-সংসার ও সমাজের কথা জিজ্ঞেস করেন । কাজের সময় গল্প করা অবশ্য কেষ্টার 
পছন্দ নয়, সে কখনও আপত্তি করে বলে, ওরে স্বামীবাপ, তুই আমাদের কামের সময় এখানকে 
আসিস না । তোর সঙ্গে কথা বললে কাজ বন্ধ হয়ে যায়, পরে বুড়ো বাবা আমাদের বকবে । 

স্বামীজি হাসতে হাসতে বলেন, না রে, আমি থাকলে বুড়ো বাবা বকবে না! 

একদিন ওরা যখন টিড়ে-বাতাসা ভোগ দিয়ে মধ্যাহ্ছভোজ সারছে, তখন স্বামীজি জিজ্ঞেস 
করলেন, কেষ্টা, আমি একদিন রান্না করব, তোরা খাবি ! 

কেষ্টা একটুক্ষণ চিন্তা করে মাথা নেড়ে বলল, না, তা তো পারব না। আমরা তোদের মতন 
সাধুদের ছোঁওয়া খাই না। এখন বিয়ে হয়ে গেছে, তোদের ছোঁওয়া নুন খেলে আমাদের জাত যায় 
রে বাপ ! 

এ কথা শুনে স্বামীজি যেমন চমকে উঠলেন, তেমন মজাও পেলেন । ছুঁৎমার্গের তা হলে একটা 
অন্য দিকও আছে ! জাত্যভিমানী বামুন-কায়েতরা এদের নিচুবর্ণ মনে করে, এদের হাতের ছোঁওয়া 
খায় না। এরাও আবার তথাকথিত সেইসব উঁচু জাতের হাতের ছোঁওয়াকে অপবিত্র বোধ করে ! 
বেশ হয়েছে ! এদেরও আত্মসম্মান বোধ প্রবল । 

তিনি হাসতে হাসতে বললেন, তাই তো, নুন খেলে তোদের জাত যায় ! নুন ছাড়া কোনও খাবার 
খেতে পারিস ! 


৪৭৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কেষ্টা তাতে সম্মতি জানাল । কিন্তু বিনা নুনে কিছু রান্না করা কী করে সম্ভব ? তাই স্বামীজি আর 
সে দিকে গেলেন না, তিনি ওদের জন্য লুচি, মিহিদানা, রাজভোগ, সন্দেশ, দই আনালেন প্রচুর, 
সবাইকে পাত পেতে বসিয়ে বললেন, একেবারে পেট ভরে খেতে হবে, যে-যত পারবি । 

স্বামীজির এই নতুন খেয়াল দেখার জন্য অনেকে ভিড় করে এল । সেই সাঁওতাল শ্রমজীবীরা 
অবাক হয়ে পরস্পরের দিকে তাকাচ্ছে, আর একটা একটা খাবার মুখে তুলছে। বেশির ভাগগুলিরই 
তারা নাম জানে না, কখনও চোখেও দেখেনি । কিন্তু তারা লোভী, বুভুক্ষুর মতন হাপুস-ছুপুস করে 
খাচ্ছে না, এক-একটা বস্তু মুখে তুলে আগে স্বাদ নিচ্ছে, তারপর মাথা নাড়ছে । 

স্বামীজি জিজ্ঞেস করলেন, কী রে, ভাল লাগছে ? কোনওটাতেই নুন নেই । 

কেষ্টা বলল, হাঁ রে বাপ, নুন ছাড়াও ভাল জিনিস হয় বটে ! 

স্বামীজি আপনমনে বললেন, নারায়ণ, নারায়ণ ! আমার জীবন্ত নারায়ণের ভোগ হল আজ ! 

সাঁওতালরা চলে যাবার পর একজন শিষ্য বলল, লোকগুলি কেমন আনন্দ করে খেল । দেখে 
বড় ভাল লাগল । 

স্বামীজি বললেন, এক-এক সময় ইচ্ছে করে মঠ-ফঠ সব বিক্রি করে দিই, এই সব 
গরিব-দুঃখী-দরিদ্র নারায়ণদের সব বিলিয়ে দিই । আমরা সন্ন্যাসী, আমাদের তো গাছতলাই ভাল, 
দেশের লোক খেতে পরতে পাচ্ছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি ? দেখ, এরা কেমন 
সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি ? নতুবা গেরুয়া পরে আর কী হল ? 

দু'চারটে দিন শরীর ভাল থাকার পরেই আবার হঠাৎ হাঁপানির টান ওঠে । একটু হাঁটতেও কষ্ট 
হয়। বহুমূত্রের প্রকোপে একটা চোখের দৃষ্টিশক্তি প্রায় গেছে । এই সময় চক্ষুকে বিশ্রাম দেওয়া 
উচিত, কিন্তু স্বামীজির পাঠের নেশা দিন দিন বাড়ছে । মঠের গ্রন্থাগারের জন্য এক সেট 
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কেনা হয়েছে, তাই তিনি পড়ে যাচ্ছেন খণ্ডের পর খণ্ড । শিষ্যদের 
নিয়ে যখন শাস্ত্র পড়াতে বসেন, ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় । ছাত্ররা অস্থির হয়ে উসখুস করে, 
শিক্ষকের হুশ নেই। 

উত্তর ও পশ্চিম ভারতের অনেকগুলি স্থান সফর করে জো ম্যাকলাউড ও ওকাকুরা ফিরে 
এসেছেন কলকাতায় | প্রায়ই মঠে আসেন দু'জনে, ইংরিজি জ্ঞানের স্বল্পতার জন্য ওকাকুরা বিশেষ 
কথা বলেন না, জো ম্যাকলাউডই বাক্যালাপ চালান, এই জাপানি বন্ধুটি সম্পর্কে জো উচ্ছৃসিত । 
প্রায় সমবয়েসী এই মানুষটিকে স্বামীজিরও ভাল লাগে, মঠে সকলের সঙ্গে সাধারণ আহার তিনি তৃপ্তি 
করে খান, কাছাকাছি জায়গাগুলি ঘুরে ঘুরে দেখেন । একদিন তো এক কাণগ্ডই হল । গঙ্গাবক্ষ দিয়ে 
সদলবলে বেলুড় মঠে আসছিলেন ওকাকুরা । হঠাৎ সেই নৌকো উল্টে গেল । খবর পেয়ে স্বামীজি 
হস্তদস্ত হয়ে ঘাটের দিকে দৌড়ে যেতে যেতে সবাইকে বললেন, “ওরে শিগগির দ্যাখ দ্যাখ ওকুরখুড়ো 
ডুবে গেল কি না, সাঁতার জানে কি না তাই বা কে জানে !' 

কিঞ্চিৎ হাবুডুবু খেয়ে ওকাকুরা বেঁচে গেলেন সে যাত্রা। তাঁর মুখমগুলে অবশ্য আতঙ্কের 
লেশমাত্র নেই । আগের মতনই গম্ভীর, যেন কিছুই ঘটেনি । স্বামীজি তাঁর ভিজে পোশাক ছাড়িয়ে 
নিজের একপ্রস্থ পোশাক পরিয়ে দিলেন । 

জাপানে আর যাওয়া হবে না, এ বিষয়ে স্বামীজি এখন মনস্থির করে ফেলেছেন । ওকাকুরা তবুও 
অনির্দিষ্টকাল ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন । মাঝে মাঝে স্বামীজির খটকা লাগে, শুধু 
তাঁকে আমন্ত্রণ জানানো কিংবা ভারতের শিল্প পুরাকীর্তিগুলি দর্শনই নয়, ওকাকুরার আরও যেন কিছু 
একটা উদ্দেশ্য আছে । সেটা তিনি খুলে বলেন না। ওকাকুরার জীবনযাত্রা ভোগী পুরুষদের মতন, 
দামি ইজিপশিয়ান সিগারেট খান অনবরত, স্বামীজিকেও খাওয়ান, স্বামীজির অনুরোধে একদিন হকো 
টেনে দেখতে গিয়ে কাশতে কাশতে. দম আটকে যাবার উপক্রম, সেটা তাঁর সহ্য হয়নি । স্বামীজি 
শুনেছেন, ওকাকুরার মদ্যপানের অভ্যেস আছে । জাপানে অবশ্য বৌদ্ধ মঠের সন্াসীরাও মদ্যপান 
করেন, সেখানে এটা কিছু দোষের মনে করা হয় না। ওকাকুরার সাজপোশাকও খুব দামি, সেই জন্য 
কেউ কেউ তাঁকে প্রিল ওকাকুরা, কিংবা কাউন্ট বা ব্যারনও বলে । এমন মানুষ বেলুড় মঠে এসে কী 


৪৭৩৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাবেন, এখানে তো শুধু ত্যাগ । জো ম্যাকলাউডের উৎসাহের আতিশয্যই কি এখানে ঘন ঘন 
আসার কারণ ? 

প্রায় পৌনে দু’ বছব বাদে দেশে ফিরে এলেন নিবেদিতা । ব্রিটানিতে স্বামীজির সঙ্গে তাঁর শেষ 
দেখা হয়েছে, তারপর নিবেদিতা ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে, স্বামীজি বেরিয়ে পড়েছিলেন ইউরোপ 
পরিভ্রমণে । এব মধ্যে নিবেদিতার মনোজগতে যে বিপুল পরিবর্তন ঘটে গেছে, তার অল্পই আভাস 
পেয়েছেন স্বামীজি । এ নিবেদিতা আর স্বামী বিবেকানন্দর সেই ছায়া-অনুগামিনী নন । এখনও এই 
নিবেদিতা অবশাই স্বামীজির ভক্ত এবং শিষ্যা, কিন্ত আগে যিনি ছিলেন নিবেদিতার রাজা, যিনি 
ছিলেন প্রভু, এখন তিনি গুরু, এখন তিনি পিতার মতন । 

স্বামীজিকে এতদিন পব দেখে নিবেদিতার চক্ষে জল এসে গেল । যাঁর ছিল দেবদুর্লভ রূপ, তাঁর 
এ কী চেহারা ৷ এক চক্ষু প্রায় কানা, পা দুটো ফোলা ফোলা, গায়ের চামড়া খসখসে হয়ে গেছে, 
শরীরের আকৃতি কেমন যেন বেঢপ । 

স্বামীজি শিষ্যাব অবস্থা দেখে কৌতুক করে বললেন, কী, আমাকে দৈত্যগুরু শুক্রাচার্যের মতন 
দেখাচ্ছে না ? 

নিবেদিতা কিছু বলতে পারলেন না । 

স্বামীজি প্রসঙ্গ পাল্টাবাব জন্য বললেন, আবার স্কুলটা চালু করো, কবে থেকে পড়াতে শুরু 
কববে £€ 

নিবেদিতা মৃদৃস্ববে বললেন, সামনেই সরস্বতী পুজো । ভাবছি, স্কুলে সরস্বতী পুজো করে 
সবাইকে ডাকব । 

স্বামীজি বললেন, খুব ভাল, খুব ভাল, ধুমধাম করে পুজো লাগিয়ে দাও ! জানো তো, আমরা গত 
বছর বেলুড মঠে দুগপূজা করেছি ঢাক ঢোল পিটিয়ে। এখন আর কেউ সহজে আমাদের 
ন্রেচ্ছ-ঘেষা বলতে পারবে না। 

কথা বলতে বলতে ওকাকুবা ও জো ম্যাকলাউড এসে গেলেন । স্বামীজি ওকাকুরার' সঙ্গে পরিচয় 
করে দিলেন নিবেদিতাব । ওকাকুরা বিশেষ শিষ্টতার সঙ্গে মাথা ঝুঁকিয়ে নিবেদিতার একটি হাত গ্রহণ 
কবে অভিবাদন জানালেন । 

নিবেদিতা মন্ত্রমুদ্ধেব মতন তাকিয়ে রইলেন ওকাকুরার দিকে | যেন তিনি তাঁর স্বপ্নের পুরুষকে 
দেখছেন । 

নিবেদিতাব সঙ্গে ওকাকুবার এই প্রথম সাক্ষাৎকার । তবু নিবেদিতার এমন ভাবাবিষ্ট অবস্থা দেখে 
কৌতৃহলী হযে স্বামীজি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমাদের আগে দেখা হয়েছে নাকি ? 

নিবেদিতা বললেন, না । আগে দেখিনি, তবে পুর বিষয়ে আমি অনেক কিছু পড়েছি। জো 
আমাকে জাপান থেকে অনেক কাগজপত্র পাঠিয়েছে বিলেতে ৷ ওর কর্ম পরিকল্পনা বিষয়ে আমি 
জানি । 

স্বামীজি অনুভব করলেন, তাঁর জানা ও নিবেদিতার জানার মধ্যে যেন অনেক তফাত । 

জো বলল, স্বামীজি, আমাদের ধীরামাতা, শ্রীমতী ওলি বুলও ফিরে এসেছেন, তিনি পরে আপনার 
সঙ্গে দেখা করতে আসবেন । তিনি উঠেছেন আমেরিকান কনসুলেটে । সেখানে এই সপ্তাহের শেষে 
তিনি একটা পার্টিতে মাননীয় ওকাকুরার সঙ্গে কলকাতার বিশিষ্ট মানুষদের পরিচয় করিয়ে দিতে 
চান । অনেককে ডাকবেন । আপনাকে তিনি বিশেষ করে আমন্ত্রণ জানিয়েছেন । 

স্বামীজি ধীরে ধীরে মাথা নেড়ে শুষ্ক কঠে বললেন, না, আমি আর কোথাও যাই না। যদি বা 
কখনও গঙ্গা পেরোই, তা হলে মায়ের সঙ্গে দেখা করতে যাই । কোনও সামাজিক অনুষ্ঠানে আর 
আমার যেতে ইচ্ছে করে না। 

জো বলল, এটা তো ঠিক সামাজিক অনুষ্ঠান নয় । ভারত ও জাপানের মৈত্রী বন্ধনের জন্য, 
আপনি মধ্যমণি হয়ে থাকবেন । 

স্বামীজি বললেন, এ দেশে অনেক বড় বড় মানুষ আছেন, তাঁদের ডাকো । আমাকে বাদ দিলেও 


৪৭৭. 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চলবে । আমি তো আর বেশিদিন নেই । 

জো বলল, আপনার মুখে ওই কথা শুনতে চাই না। 

নিবেদিতা জো'র দিকে তাকালেন । স্বামীজি একবার না বললে তাঁকে আর রাজি করানো প্রায় 
অসম্ভব, তা তিনি জানেন । ওকাকুরা গঙ্গার দিকে চেয়ে সিগারেট টেনে যাচ্ছেন আপনমনে, যেন এ 
আলোচনায় তাঁর কোনও অংশ নেই। 


শুন ৬২ 


ভারতবর্ষ থেকে কিছুদিন দূরে থেকে নিবেদিতা ভারতবর্ষকে ভালভাবে চিনতে পারলেন । স্বামী 
বিবেকানন্দর কাছ থেকেও কিছুদিন তার দূরে থাকার প্রয়োজন ছিল। স্বামীজির প্রবল ব্যক্তিত্ব 
হিমালয় পর্বতকেও আড়াল করে দিতে পারে । 

প্রথমবার নিবেদিতা ভারতে এসেছিলেন ধর্মীয় তৃষ্ণায় । ব্যর্থ প্রেমে বিদীর্ণ হৃদয়ে সহসা স্বামী 
বিবেকানন্দর মতন এক অসাধারণ পুরুষের সান্নিধ্যে এসে ভেবেছিলেন, ইনিই তাকে সারা জীবনের 
পথ নির্দেশ করবেন । ভারতে অবস্থানের সময় দেখেছিলেন, এ দেশের মানুষের অশিক্ষা, দারিদ্র্য, 
অসহায়তার মধ্যেও কত সরলতা, কত সহদয়তা । তিনি ঠিক করেছিলেন, স্বামীজির দৃতী হিসেবে 
এইসব মানুষদের সেবা, এখানে শিক্ষাবিস্তারই হবে তার জীবনের ব্রত । তারপর আরও কিছু মানুষের 
সংস্পর্শে এসে, ভারত ভ্রমণের সময় নিজেরও কিছু কিছু অভিজ্ঞতার পর্যালোচনা করে তার দৃষ্টিভঙ্গি 
বদলে গেল । তিনি বুঝতে পারলেন, ভারতের কোটি কোটি মানুষের মুখে লেখা রয়েছে পরাধীনতার 
জ্বালা, বেদনা, অপমান | এ দেশের দারিদ্র্য, অশিক্ষা ইত্যাদি সব কিছুর মূলে আছে পরাধীনতা । 
একটা ইস্কুল খুলে পনেরো, কুড়িটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে কিংবা রোগ-মহামারীর সময় দু'চারটে 
বস্তিতে সেবাকর্ম চালিয়ে সেই মূল সমস্যার গায়ে একটি আঁচড়ও কাটা যাবে না । বিদেশি শাসকদের 
দূর করে দিয়ে স্বাধীনতা অর্জনই এখন প্রথম ও প্রধান কাজ । 

কিন্তু বেদান্তের চর্চায় কিংবা হিন্দু ধর্মের পুনরুখান প্রচেষ্টায় কি স্বাধীনতার পুনরুদ্ধার সম্ভব ? সে 
কি ঝড়ের সময় উটপাখির বালিতে মুখ গুজে থাকার মতন নয় ? তলোয়ার-বন্দুক-কামানে সশস্ত্র 
শাসকশ্রেণী এই মূর্তিপূজকদের ধর্মের উত্থান-পতনের তোয়াক্কা করে না। বেশ কয়েক শতাব্দী ধরে 
হিন্দুদের যুদ্ধ-ক্ষমতার কোনও ইতিহাস নেই, তারা অস্ত্র ধরতেই ভুলে গেছে। মুসলমানরা 
যোদ্ধূজাতি হলেও তারা এখন নিরস্ত্র ও অবদমিত, যেন অনেকটা নেশার ঘুমে আচ্ছন্ন, তাই শ্বেতাঙ্গ 
প্রভুরা নিশ্চিন্তে এই সাম্রাজ্য শোষণ করে চলেছে । 

নিবেদিতা একসময় দেবী কালীর মাহাত্ম্য বিষয়ে বক্তৃতা দিয়েছেন । “কালী দা মাদার নামে 
পুস্তিকা প্রকাশ করেছেন । এবারে বিলেতে অবস্থানের সময় তাঁর উপলব্ধি হল, ওসবের এখন 
প্রয়োজন নেই, এখন তার একটা নতুন বই লেখা উচিত, সেই বইয়ের নাম হবে "স্বাধীনতা? । 

স্বাধীনতা ! স্বাধীনতার রূপ যে কী রকম তাই-ই যে অধিকাংশ ভারতবাসী জানে না । বহু বছর 
ধরে পরাধীনতার অপমান সইতে সইতে তারা স্বাধীনতার স্বাদই ভুলে গেছে । শিক্ষিত লোকেরাও 
মনে করে, ইংরেজরা যেন দেবতাদের মতন অপরাজেয়, তাদের বিতাড়ন করার কোনও প্রশ্নই ওঠে 
না। বরং ইংরেজি ভাষায় তাদের কাছে আবেদন-নিবেদন-ভিক্ষা চেয়ে কিছু সুযোগ-সুবিধে আদায়ের 
চেষ্টা করাই শ্রেয় । 

স্বাধীনতা বিষয়ে ভারতীয়দের এই নিস্পৃহ ভাবটা নিবেদিতাকে ব্যথিত করে । আত্মমর্যাদা জ্ঞান না 
থাকলে কোনও জাতি কি বড় হতে পারে ? একটা ঘটনা মনে পড়লে নিবেদিতার শুধু দুঃখ বেশি নয়, 


৪8৭৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রত্যাঘাতে বিশ্বাসী । 

স্বামীজি আরও বলেছেন, ভারতবর্ষ জয় করা ইংরেজদের পক্ষে এত সহজ হয়েছিল কেন? 
যেহেতু তারা একটা সঙ্ঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তা ছিলাম না । ...এখন জনসাধারণকে শিক্ষিত 
করা এবং তাদের উন্নত করাই জাতীয় জীবন-গঠনের পন্থা । এরকম কথা স্বামীজি বারবার বলেছেন, 
ভারতের জনসাধারণকে সঙ্ঘবদ্ধ করতে হবে । 

কিন্তু সে দায়িত্ব কে নেবে ? নেতৃত্ব দেবার যোগ্যতা স্বামী বিবেকানন্দর চেয়ে আর কার বেশি? 
তিনি ভাষায় আগুন ছোটাতে পারেন, মানুষকে উদ্বুদ্ধ করার অসীম ক্ষমতা রয়েছে তার । কাশ্মীর 
থেকে 'কন্যাকুমারী পর্যন্ত তার পরিচিতি, অনেক দেশীয় রাজা তীর ভক্ত । তিনি যদি দেশের 
মানুষকে পরাধীনতার শৃঙ্খলমোচনের জন্য এঁক্যবদ্ধ হবার আহ্বান জানান, তবে হাজার হাজার মানুষ 
তার পাশে এসে দাঁড়াবে । তার নির্দেশে ইংরেজকে তাড়াবার জন্য তারা হাতে অস্ত্র তুলে নেবে । 
নিবেদিতা যেন কল্পনায় এ-দৃশ্য দেখতে পান, বিশাল জনতার মাঝখানে অগ্নিশিখার মতন স্বামী 
বিবেকানন্দ দণ্ডায়মান, তিনি স্বাধীনতার আহ্বান জানাচ্ছেন, আর সমুদ্রের উত্তাল তরঙ্গের মতন 
জনসমষ্টি গিয়ে ধাক্কা মারছে ইংরেজ রাজশক্তিকে । 

কিন্তু এ কল্পনা দিবান্বপ্নের মতন অলীক | নিবেদিতার গুরু এ দায়িত্ব নেবেন না। তিনি যে 
সন্ন্যাসী । তীর মতে, জগতের সেবা ও ঈশ্বরপ্রাপ্তিই হচ্ছে সন্ন্যাসীর শ্রেষ্ঠ আদর্শ । বেলুড় মঠ 
স্থাপনের প্রধান উদ্দেশ্য অন্নদান, বিদ্যাদান, জ্ঞানদান । এইসব দান সারা দেশে পৌছতে কত যুগ, 
কত শতাব্দী লেগে যাবে ? নেতা-স্থানীয় অনেকেই বলেন, আগে দেশের মানুষকে শিক্ষিত করে 
তুলতে হবে, তারপর স্বাধীনতার কথা চিন্তা করা যাবে । এটা একপ্রকার পলায়নী মনোবৃত্তি নয় ? 
পরাধীন অবস্থায় প্রকৃত শিক্ষাবিস্তার সম্ভব ? শাসকশ্রেণী তা দেবে কেন ? এখন ভারতে শিক্ষিতের 
সংখ্যা যৎসামান্য, তাতেই বড়লাট লর্ড কার্জন উচ্চ শিক্ষা সংকোচের উদাম নিয়েছেন । আগে দেশ 
স্বাধীন হলে তবেই নিজস্ব শিক্ষানীতি প্রবর্তন করা সম্ভব । স্বাধীনতার জন্য লড়াই করতে করতেই 
মানুষের মনে আত্মমর্যাদাবোধ জাগবে । 

ধর্মসাধনা না স্বাধীনতার জন্য সাধনা, এখন দেশের পক্ষে কোনটা বেশি জরুরি ? নিবেদিতা 
দ্বিতীয়টির পক্ষে মনস্থির করে ফেলেছেন । এবং বুঝে গেছেন, এ ব্যাপারে তিনি তীর গুরুর সাহায্য 
পাবেন না। জাতীয় নেতা হিসেবে যাঁকে সবচেয়ে বেশি মানায়, তিনি এখন, এমনকী মঠের নেতৃত্ব 
থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন । কেমন যেন নির্বেদ এসে গেছে তার । মৃত্যু সম্পর্কে প্রাচ্য 
ধারণা ও পাশ্চাত্য ধারণায় অনেক তফাত আছে, নিবেদিতা এর ঠিক সামঞ্জস্য করতে পারেন না। 
হিন্দু-বৌদ্ধরা পরজন্মে বিশ্বাসী, তাই মৃত্যুকে তারা সহজভাবে নেয়, প্রকৃত মৃত্যুর অনেক আগে 
থেকেই নিজেকে তৈরি করে নেয়, অনেকে স্বেচ্ছায় মৃত্যু কামনা করে । পাশ্চাত্যের মানুষ মৃত্যুর 
আগের মুহুর্ত পর্যন্ত জীবনকে আঁকড়ে ধরে থাকে, মৃত্যুর কোনও মহত্ব নেই তাদের কাছে । মানুষেব 
রোগ-ভোগ থাকেই, চিকিৎসায় তার উপশমও হয় । স্বামীজি আরও পাঁচ কি দশ বছর যে বাঁচবেন 
না, তা কে বলতে পারে ? কিন্ত এর মধ্যেই তিনি কেমন যেন নিরুদ্যম হয়ে পড়েছেন । 

ভারতে ইংরেজরা যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তার জন্য নিবেদিতা ব্যক্তিগতভাবে অপরাধ বোধ 
করেন । তিনি জাতে আইরিশ, আইরিশদের সঙ্গে ইংরেজদের বিরোধ চলছেই কিন্ত ভারতীয়দের 
কাছে তিনি ব্রিটিশ । তিনি শাসক সমাজেরই একজন । ব্রিটিশ পতাকার প্রতি একসময় তার 
আনুগত্য ছিল, এখন সেই পতাকা তার দু'চক্ষের বিষ । মাঝে মাঝেই তিনি আপন মনে কাতরভাবে 
বলে ওঠেন, হে ভারত ! ভারত ! আমার জাতি তোমার যে ভয়ানক ক্ষতি করেছে, কে তার 
অপনোদন করবে ? হে ভারত ! তোমার সন্তানদের মধ্যে যারা অতীব সাহসী, যারা তীক্ষ 
অনুভূতিসম্পন্ন, যারা শ্রেষ্ঠ, তাদের ওপর এই যে প্রতিদিন লক্ষ লক্ষ অপমান বর্ষিত হচ্ছে_কে তার 
একটিরও প্রায়শ্চিত্ত করবে, বলো ? 

নিবেদিতাই সে প্রায়শ্চিত্ত করার জন্য বদ্ধপরিকর । ভারতে জ্ঞানী, গুণী, চিন্তাশীল মানুষের 
অভাব নেই, ইংরেজদের চেয়ে তারা কোনও অংশে কম নন, তবু প্রতিনিয়ত তাদের কত অপমান 


৪৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সইতে হয় ! এবারে ইংল্যান্ডে এসে জগদীশচন্দ্র বসুর ব্যাপারেই নিবেদিতা তার জাজ্জ্বল্যমান উদাহরণ 
দেখলেন । 

জগদীশচন্দ্র যে পৃথিবীর একজন প্রথম সারির বৈজ্ঞানিক, তাতে কোনও সন্দেহই নেই । তিনি 
মূলত পদার্থবিদ, সম্প্রতি প্রবেশ করেছেন শরীরত্বে। জীবজগৎ ও জড়ের মাঝখানের সীমারেখা 
লুপ্ত হয়ে যাচ্ছে তার গবেষণায় । এরকম একজন বৈজ্ঞানিককে ভারত সরকারের উচিত ছিল 
সর্ববিষয়ে সাহায্য করা, তার বদলে তিনি পেয়েছেন ওঁদাসীন্য, অবজ্ঞা ও প্রতিরোধ । বিদেশের 
বিজ্ঞান সভাগুলিতে অংশগ্রহণ ও উন্নত গবেষণার সুযোগ নেবার জন্য তাকে দেশের কয়েকজন 
ব্যক্তির অর্থ সাহায্যের ওপর নির্ভর করতে হয় । 

প্যারিস কংগ্রেসে প্রভৃত প্রশংসা পাবার পর জগদীশচন্দ্র চলে এসেছিলেন লন্ডনে । এখানেও 
তিনি রয়াল সোসাইটিতে তীর গবেষণা পাঠের আমন্ত্রণ পান। তারপরই শুরু হয়ে যায় একশ্রেণীর 
ইংরেজ বৈজ্ঞানিকদের ঈর্ষা, স্বার্থপরতা ও ষড়যন্ত্র । রয়াল সোসাইটি সেই গবেষণাপত্রটি ছাপিয়েও 
কিছু বৈজ্ঞানিকদের প্রতিরোধে তার প্রচার বন্ধ করে দিল । ভারত সরকার জগদীশচন্দ্রের 
বৃদ্ধি করতে না চেয়ে তাকে চাপ দিল ভারতে ফিরে আসার জন্য । এইরকম সংকটের সময় হঠাৎ 
গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জগদীশচন্দ্র । 

নিবেদিতা এই বসু দম্পতির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন অনেক আগেই । তিনি লন্ডনে তাদের এই 
অসহায় অবস্থার মধ্যে দেখে শুধু যে সেবার জন্য এগিয়ে এলেন তাই-ই নয়, কিছুদিনের জন্য ওই 
দুজনকে এনে রাখলেন তীর মায়ের বাড়িতে । 

শুধু বৈজ্ঞানিক হিসেবেই নয়, জগদীশচন্দ্রের চরিত্রের একটি দৃঢ়তার দিকের পরিচয় পেয়ে মুগ্ধ 
হলেন নিবেদিতা । জগদীশচন্দ্র মনে-প্রাণে ভারতীয় এবং স্বদেশপ্রেমী । তিনি যা-কিছু করছেন, 
সবই ভারতের গৌরব বৃদ্ধির জন্য । বিদেশে তিনি একাধিক লোভনীয় চাকরির প্রস্তাব পেয়েছেন, 
তাতে তার আর্থিক অসচ্ছলতা তো ঘুচে যাবেই, তিনি অত্যাধুনিক লেবরেটরিতে গবেষণারও সুযোগ 
পাবেন । কিন্তু জগদীশচন্দ্র একটাও গ্রহণ করতে সম্মত হননি । অন্য দেশে চাকরি নিলে তার 
গবেষণালবধ আবিষ্কাব তো সে দেশেরই হবে । প্রতিরোধ, বিড়ম্বনা, দারিদ্র্য সহ্য করেও তিনি ভারত 
মায়ের সন্তানই থাকতে চান । এমনকী জগদীশচন্দ্রের কয়েকটি আবিষ্কারের পেটেন্ট নেবারও প্রস্তাব 
তিনি প্রত্যাখ্যান করেছেন । বৈজ্ঞানিক আবিষ্কারের ফল তো সর্বসাধারণের জন্য, তিনি নিজে তার 
থেকে লাভবান হতে চান না। নিবেদিতার মনে হয়, এরকম ত্যাগ শুধু কোনও ভারতীয়ের পক্ষেই 
সম্ভব | 

ভারত স্বাধীন না হলে তার এইসব সুসন্তান পৃথিবীতে যথাযোগ্য মর্যাদা পাবে কী করে? 

বিলেতে আর একজন ভারতীয়ও নিবেদিতার মনে স্বাধীনতা অর্জনের স্পৃহা উস্কে দিল। 
রমেশচন্দ্র দত্ত উগ্র জাতীয়তাবাদী নন, রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করেন না, কিন্তু তিনি ভারতের 
অর্থনৈতিক দুরবস্থার বিশ্লেষণ করে ইংরেজদের শোষণের রূপটি প্রকট করে দেন। ইংরেজরা ভারতে 
শাস্তি-শৃঙ্খলা স্থাপনের বড়াই করে, কিন্তু তাদের শীসনেই যে ভারতে বারবার ভয়াবহ দুর্ভিক্ষ হয়, লক্ষ 
লক্ষ মানুষেব মৃত্যু ঘটে, সে সম্পর্কে তাদের বিবেকে কোনও আঁচড় কাটে না? 

ধর্ম বিপ্লবের বদলে রাজনৈতিক বিপ্লবের চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন নিবেদিতা । বিলেতে 
বসে থেকে কোনও কাজ হবে না, ভারতে গিয়ে প্রত্যক্ষ সংগ্রামে ঝবীপিয়ে পড়তে হবে । এই সময় 
জো ম্যাকলাউডের কাছ থেকে তিনি জাপানের দূত ওকাকুরার সংবাদ পেলেন। দুজনের পত্র 
বিনিময়ে অনেক তথ্য উন্মোচিত হল । ওকাকুরা শুধু শিল্প পণ্ডিত নন, ধর্মসভার প্রতিনিধি নন, তিনি 
স্বাধীনতার প্রবক্তা । একটি অশ্রুতপূর্ব তত্ব এনেছেন তিনি, এশিয়া মহাদেশের এঁক্য | এশিয়ার সব 
দেশগুলি একযোগে ইওরোপীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে | জাপান, কোরিয়া প্রভৃতি দেশগুলি 
প্রস্তুত, ভারতকে সহযোগী হিসেবে পাওয়া বিশেষ দরকার । ভারত স্বাধীনতা সংগ্রাম শুরু করলেই 
ওই সব দেশ সাহায্যের জন্য এগিয়ে আসবে । ওকাকুরা সেই বার্তা নিয়েই ভারতে এসেছেন । 
প্রয়োজনে অন্য দেশ থেকে অস্ত্র আসবে, টাকাকড়ি আসবে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৮১ 


এরকম স্বর্ণ সুযোগ আর কবে পাওয়া যাবে ? ওকাকুরার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে 
উঠলেন নিবেদিতা । কলকাতায় ফিরে আসার পর নিবেদিতার সঙ্গে তার প্রত্যক্ষ পরিচয় হল, 
স্বল্পভাষী ওকাকুরার সহযোগী হয়ে গেলেন নিবেদিতা প্রথম দর্শন থেকেই । 

ওলি বুলের পার্টিতে আহান জানানো হল বিশিষ্ট ব্যক্তিদের, আশুতোষ চৌধুরী, প্রমথ মিত্র, বিপিন 
পাল, চিত্তরঞ্জন দাশ, সখারাম গণেশ দেউস্কর, সুবোধ মল্লিক প্রমুখ অনেকেই এলেন । ঠাকুরবাড়ি 
থেকে এসেছেন রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, সুরেন ও আরও অনেকে । মস্ত বড় একটি হলঘরে 
সমবেত হয়েছেন আমন্ত্রিত ব্যক্তিগণ, ঠিক মাঝখানে একটি চেয়ারে বসে আছেন ওকাকুরা, তার 
দু'পাশে ওলি বুল ও নিবেদিতা । ওকাকুরা মাঝারি উচ্চতায় বলিষ্ঠকায় এক পুরুষ, কালো সিক্ষের 
কিমোনো পরিহিত, তার ওপরে পারিবারিক প্রতীক চিহ্ন হিসেবে পাঁচ পাপড়ির একটি ফুল কাজ 
করা । গরমের জন্য তিনি একটি সুদৃশ্য পাখায় হাওয়া খাচ্ছেন, সেই পাখাতেও রক্তপিঙ্গল রঙের 
পল্পবগুচ্ছের অলঙ্করণ, জাপানি কাপড়ের মোজায় পা ঢাকা, পরে আছেন ঘাসের চটি । চোখের পাতা 
ভারী, যৎসামান্য গোঁফ, গায়ের রং লালচে, স্বচ্ছন্দ ভঙ্গিতে আসীন । তিনি নীরবে ইজিপশিয়ান 
সিগারেট টেনে যাচ্ছেন, একটার পর একটা, সব কথাই বলে যাচ্ছেন নিবেদিতা । এদেশের প্রধান 
ব্যক্তিদের সঙ্গে ওকাকুরার পরিচয় করাবার ভার তিনি স্বেচ্ছায় নিয়েছেন । ওকাকুরা একটি বই 
লিখছেন “আইডিয়ালস অব দা ইস্ট’ নামে । তাতে তিনি দেখাচ্ছেন এশিয়ার দেশগুলির মানুষদের 
সভ্যতা ও সংস্কৃতির কতখানি মিল, সে বিষয়ে বিস্তৃতভাবে বর্ণনা করলেন নিবেদিতা । এই বইয়ের 
তিনি পাণ্ডুলিপি সংশোধন করছেন, ইংরিজি ভাষায় সুষ্ঠু রূপ দিচ্ছেন, এই বই সম্পর্কেও তাঁর দারুণ 
উৎসাহ । 

নিবেদিতা পরে আছেন দুশ্ধ-ধবল 'সক্ষের লম্বা পোশাক, মাথার চুলগুলি চুড়ো করে বাঁধা, গলায় 
রুদ্রাক্ষের মালা । তার রূপ দেখলে মনে হয় যেন পাহাড়ের ওপর জ্যোৎস্না পড়েছে। উপস্থিত 
ব্যক্তিদের মধ্যে যাদের সঙ্গে আগে তার পরিচয় হয়নি, তারা নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের আদর্শে 
অনুপ্রাণিত এক সন্যাসিনী হিসেবেই জানত । তারা খানিকটা বিস্ময়ের সঙ্গেই অনুভব করল যে 
নিবেদিতা তার গুরু কিংবা অধ্যাত্ম বিষয়ে কিছুই বলছেন না, এই জাপানি ভদ্রলোকটির গুণপনা 
সম্পর্কেই উচ্ছৃসিত । 

সভাভঙ্গের পর খাদ্য পানীয় এসে গেল । রবীন্দ্র-অবনীন্দ্ররা উঠে পড়লেন, নিবেদিতা তাঁদের 
পাশে এসে কুশল বিনিময়ের পর সুরেন্দ্রকে বললেন, তুমি আর একটু থেকে যাবে ? জাপানি 
ভদ্রলোকটি তোমার সঙ্গে কথা বলতে চান । 

এত সব গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে শুধু সুরেন্দ্রর সঙ্গেই কেন তিনি আলাদা কথা বলতে চান 
তা বোঝা গেল না। সমাগত অতিথিদের মধ্যে সুরেন্দ্রের বয়েসই সবচেয়ে কম । নিবেদিতাও তাকে 
খুবই স্নেহ করেন । সুরেন্দ্র রয়ে গেল । 

ওকাকুরা বড় হলঘরটা ছেড়ে উঠে গিয়ে বসেছেন পাশের একটি কাচ বসানো ছোট বারান্দায় । 
সেখানে একটি মাত্র টেবিল ও দুটি চেয়ার । একটি চেয়ারে বসে তিনি ধূমপান করে যাচ্ছেন, 
আগেকার মতনই অটল গাস্তীর্ষে পূর্ণ। নিবেদিতা সুরেন্দ্র পরিচয় দিতেই ওকাকুরা বয়ঃকনিষ্ঠ 
সুরেন্দ্রকে সমমর্যাদায় অভিবাদন জানালেন এবং পাশের চেয়ারটিতে বসবার ইঙ্গিত করলেন । 
কিমোনোর ঢোলা হাতার ভেতর থেকে জাদুকরদের মতন বার করলেন এক টিন সিগারেট, তার 
থেকে একটি দিলেন সুরেন্দ্রর দিকে । 

বয়স্ক ব্যক্তিদের সামনে ধূমপান করার কোনও প্রশ্নই নেই, তাই সুরেন্দ্র তা প্রত্যাখ্যান করল 
সবিনয়ে । 

ওকাকুরা এবদৃষ্টিতে তাকিয়ে রইলেন সুরেন্দ্রর মুখের দিকে | যেন তিনি কিছু বলতে চান, কিন্ত 
কথা খুঁজে পাচ্ছেন না। সুরেন্দ্র নিবেদিতার দিকে মুখ ফেরাল । তখনই ওকাকুরা স্পষ্ট অথচ ধীর 
স্বরে ইংরেজিতে প্রশ্ন করলেন, নব্য যুবক, আপনার দেশের জন্য আপনি কী করতে চান বলুন ? 

প্রথমেই এমন একটি প্রশ্নে হকচকিয়ে গেল সুরেন্দ্র । দেশের জন্য কে আবার আলাদা ভাবে কী 


৪৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করে ? সবাই নিজের নিজের কাজ করে যায় । 

প্রশ্নটির প্রকৃত অর্থ বোঝায় সাহায্যের জন্য সুরেন্দ্র তাকাল নিবেদিতার দিকে । নিবেদিতা মিটি 
মিটি হাসছেন | 

ওকাকুরা আবার বললেন, আপনার এই দেশটির নাম ভারতবর্ষ । কী মহান এ্রতিহ্য ও 
সংস্কৃতিসম্পন্ন এই দেশ । এখান থেকেই বৌদ্ধধর্ম ছড়িয়েছে সারা পৃথিবীতে, এককালে হিন্দুরা 
শিল্পে-ভাক্কর্যে কত সমুন্নত ছিল। সেই দেশ আজ শৃঙ্খলিত, পরাধীন । এই ভারতবর্ষকে শৃঙ্খলমুক্ত 
করার জন্য সমস্ত যুবসমাজকে সঙ্ঘবদ্ধ হতে হবে । সে জন্য আপনি কি কিছু চেষ্টা করেছেন ? 

সুরেন্দ্র ধনী বংশের সন্তান । তাদের পরিবারে সে আবাল্য স্বদেশি আবহাওয়া দেখে এসেছে। 
দেশের গান, দেশের সাহিত্য, শিল্পকলার উন্নতির জন্য এই পরিবার অগ্রণী ভূমিকা নিয়েছে । এ 
দেশের ব্যবসা-বাণিজ্য ইংরেজদের কুক্ষিগত, তাদের সঙ্গে প্রতিযোগিতায় কিছু কিছু ব্যবসা-বাণিজ্যের 
উদ্যোগও নেওয়া হয়েছে । কিন্ত যুবসমাজকে সঙ্ঘবদ্ধ করার দায়িত্ব কে নেবে । সে রকমভাবে তো 
বাইরের লোকদের সঙ্গে মেলামেশাই হয় না। 

সে দ্বিধান্বিত স্বরে বলল, দেশের যুবকদের সঙ্ঘবদ্ধ করার কাজ, মানে, কী করে তা হবে, ইংরেজ 
সরকার তা দেবে কেন ? কিছু করতে গেলে নিশ্চিত বাধা আসবে । আমরা সাধ্যমতন নিজেদের 
কাজ করে যাচ্ছি...ভবিষ্যতে যদি কখনও, মানে, যখন সময় আসবে... 

ওকাকুরা মৃদু ভঁৎসনার সুরে বললেন, বাধা আসবে ? কাজ শুরুর আগেই বাধার চিন্তা । এ দেশের 
তরুণদের মধ্যে নৈরাশ্যের সুর দেখে আমি বড় দুঃখ পাচ্ছি। বাধা এলে প্রাণ তুচ্ছ করে লড়াই 
চালিয়ে যেতে হয় । একটা দেশের হাজার হাজার যুবক যখন নিজেদের প্রাণ বলি দেবার জন্য তৈরি 
হয়, তখনই স্বাধীনতা আসে । 

কথা থামিয়ে সিগারেটে কয়েকটা টান দিলেন ওকাকুরা । ভেতর থেকে একজন পরিচারক তাঁর 
জন্য একটি পানপাত্রে সুরা এনে দিল, তাতে একটি চুমুক দিয়ে অপ্রত্যাশিতভাবে প্রশ্ন করলেন, 
আপনি কখনও আপনার চোখের সামনে একজন লোক আর একজন লোকের বুকে ছুরি বসাচ্ছে, এ 
দৃশ্য দেখেছেন ? 

সাউঘাতিক চমকে উঠে সুরেন্দ্র বলল, না । না দেখিনি ! 

ওকাকুরা আবার বললেন, চোখের সামনে কেউ মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে দেখেননি ? 

সুরেন্দ্র আবার প্রবলভাবে দুদিকে ঘাড় নাড়ল। হিন্দুরা দুগপুজা-কালীপূজার সময় পাঁঠা বলি 
দেয় বলে ব্রাহ্মরা ঘৃণায় সেদিকে তাকায় না । তারা দেখবে মানুষ মারার দৃশ্য ! 

এবারে চেয়ারে হেলান দিয়ে সহাস্যে ওকাকুরা বললেন, আপনারা ঘেরাটোপে মানুষ হয়েছেন । 
কঠোর বাস্তবতা দেখতে চান না। সেই জন্য আপনাদের মন নরম, দুর্বল । আমাদের জাপানে 
কোনও ব্যক্তি খুব অপমানিত হলে কিংবা নিজের কোনও অপরাধ বোধ করলে সর্বসমক্ষে নিজে ছুরি 
দিয়ে নিজের পেট ছিন্নভিন্ন করে দেয় । আবার কেউ যদি তার পরিবারের অসম্মান করে, তা হলে 
তাকে তৎক্ষণাৎ হত্যা করতেও দ্বিধা করে না। আমার ছেলেবেলায় কী একটি দৃশ্য দেখেছিলাম 
শুনুন । তখন আমি বেশ ছোট । আমাদের একান্নবর্তী পরিবার, বাড়ি ভর্তি অনেক লোকজন । 
একদিন বাইরের দিকের একটি ঘরে কী নিয়ে যেন কয়েকজনের মধ্যে প্রবল বাগবিতণ্ শুরু 
হয়েছিল । জাপানিরা জানেন তো, এমনিতে কম কথা বলে, অনেক সময় চুপচাপ থাকে, কিন্ত 
উত্তেজিত বা ক্রুদ্ধ হলে খুব জোরে ঠেঁচায় ৷ সেই রকম চেঁচামেচি শুনে আমি কৌতূহলী হয়ে সেই 
ঘরের জানলা দিয়ে উকি মারলাম | দেখি কী, একটা চেয়ারে বসে আছে আমার কাকার মুণ্ডহীন ধড়, 
মুণ্ডুটা গড়াচ্ছে মেঝেতে, আর গলা দিয়ে ফিনকি দিয়ে উঠছে রক্তের ফোয়ারা ! 

সুরেন্দ্র শিউরে উঠে হতবাক হয়ে গেল । 

নিবেদিতা বললেন, জাপানিরা খুব কোমল প্রাণ, সামান্য ছোটখাটো ব্যাপারেও তাদের শিল্পরুচির 
পরিচয় পাওয়া যায়, কিন্তু প্রয়োজনে তারা কঠোরস্য কঠোর হতে পারে । 

ওকাকুরা বললেন, আপনি ভারতীয়, আমি জাপানি । কোথাও একটা মিল আছে আমাদের 

৪৮৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মধ্যে । হিমালয় পর্বত দুটি শক্তিশালী সভ্যতাকে পৃথক করে রেখেছে, এক দিকে চিনের 
কনফুসিয়াস-পশ্থী সাম্যবাদ, আর ভারতের বৈদিক ব্যক্তিস্বাতন্ত্যবাদ । কিন্তু সেই তুষারমণ্ডিত পর্বতও 
কখনও এই দুই সভ্যতার মধ্যে মৌল বিভেদ ঘটাতে পারেনি । এশিয়ার সব জাতির মধ্যেই আছে 
ভালবাসার এঁক্য । আপনাকে কয়েকটা ঘটনা বলি শুনুন । জাপানের সম্রাট তাকাকুরা এক দারুণ 
শীতে রাতে তাঁর গা থেকে লেপ কম্বল ফেলে দিয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন অনেক 
গরিব প্রজার বাড়িতে সে রাতে তুষারপাত হচ্ছে, তারা শীতে কাঁপছে । কিংবা আর একজন, তাইসো, 
তিনি খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কারণ দুর্ভিক্ষ শুরু হওয়ায় গরিব লোকদের খাবার জুটছিল 
না। এই যে ত্যাগের আদর্শ, যেখানে রাজা-প্রজা এক জায়গায় মিলে যায়, তা কি আমরা বোধিসত্বের 
কাছ থেকে পাইনি ? ভারতের সঙ্গে আমাদের সমভ্রাতৃত্বের বন্ধন, ভারতের পরাধীন অবস্থার দুর্দশা 
দেখলে আমাদের বুকে ব্যথা বাজবে ! 

নিবেদিতা বললেন, সুরেন, আমরা একটা পরিকল্পনা নিয়েছি, তাতে তোমাকে অংশ নিতে হবে । 

ওকাকুরা বললেন, আপনার মতন যুবকদের সাহায্য চাই । অস্ত্রবিদ্যা শিখতে হবে, প্রয়োজনে চরম 
আত্মোৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে । 

সুরেন এবার তাড়াতাড়ি বলে উঠল, আমার এক পিসতুতো বোন সরলা, শ্রীমতী সরলা ঘোষাল 
ছেলেদের নিয়ে একটা সমিতি গড়েছেন । সেখানে অনেকে লাঠি, তলোয়ার খেলা শেখে । 

নিবেদিতা বললেন, সে কথা জানি । সরলার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব । এ রকম 
আরও কয়েকটি ছোটখাটো দলের সন্ধান পেয়েছি । বৃদ্ধ ব্যারিস্টার প্রমথনাথ মিত্রও একটি সমিতি 
পরিচালনা করেন । এ দেশের বেশির ভাগ ব্যারিস্টারই কংগ্রেসের মিটিং-এ গিয়ে বক্তৃতার তোড়ে 
গগন ফাটায়, নিজেদের জাহির করে । মিস্টার মিত্র ওসব বক্তৃতায় বিশ্বাস করেন না, নিজেকে 
আড়ালে রাখেন । তিনি সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী । একজনের কাছে শুনলাম, অনেক দিন আগে 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন আদালত অবমাননার দায়ে কারারুদ্ধ হয়েছিলেন, তখনই ওই ব্যারিস্টার 
মিত্র পরিকল্পনা করেছিলেন, জেল ভেঙে সুরেন্দ্রনাথকে ছাড়িয়ে আনবেন । সেটা তখন সম্ভব হয়নি, 
কিন্তু মানুষটির সাহস আছে বলতেই হবে ! এখন তিনি একটি যুবক দল তৈরি করছেন । নানান 
জায়গায় ছড়িয়ে থাকা এইসব গুপ্ত সমিতিগুলিকে বাঁধতে হবে একতা সুত্রে । 

ওকাকুরা বললেন, শুধু বাংলায় নয়, সারা ভারতেই এই যোগাযোগ স্থাপন করার প্রয়োজন 
আছে। তার আগে, আমাদের সমস্ত পরিকল্পনা সম্পূর্ণ গোপন রাখতে হবে । কাক-পক্ষীতেও যেন 
কিছু টের না পায় । মিঃ টেগোর, আপনি এই গোপনীয়তা রক্ষার শপথ নিতে পারবেন তো? 

নিবেদিতা সুরেন্দ্র দিকে ব্যশ্রভাবে তাকিয়ে রইলেন । 

সুরেন্দ্র মাথা নুইয়ে বলল, অবশ্যই পারব ! 


8৮৪ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৩ 


এই মানুষে সেই মানুষ আছে 
কত মুনি ধষি চার যুগ ধরে 
জলে যেমন চাঁদ দেখা যায় 
ধরতে গেলে কে হাতে পায়... 
হঠাৎ থেমে গেলেন স্বামীজি । একটু গলা তুললেই হাঁপানির টান আসে । মঠবাড়ির দোতলায় 
গঙ্গার ধারের দক্ষিণ পূর্ব কোণে স্বামীজির নিজস্ব প্রশস্ত কক্ষ । জানলার ধারে দাঁড়িয়ে নদীর দিকে 
চেয়ে স্বামীজি আপন মনে গান গাইছিলেন । আগে কতবার হয়েছে, কয়েকখানি গান গাইলেই মনের 
প্রফুল্লভাব ফিরে আসে । কিন্তু গান যেন তাঁকে ছেড়ে যাচ্ছে । ঠিক মতন সুর না লাগলে তিনি 
নিজের ওপরেই ক্রুদ্ধ হয়ে ওঠেন । 
বিকেলের আকাশে ঘনিয়ে আসছে বজ্রগর্ভ মেঘ। গঙ্গার ওপর এখন অনেক নৌযান । 
এদিককার লোকজনেরা কলকাতায় বিষয়কর্ম সেরে ঘরে ফিরছে । ঝড় ওঠার আগে সবাই পৌঁছে 
গেলে হয়। একখানি খেয়ার নৌকো আসছে মঠের ঘাটের দিকে । স্বামীজি উদগ্রীব হয়ে 
তাকালেন । নৌকোয় অন্য কয়জন যাত্রীর মাঝখানে নিবেদিতা বসে আছে না? 
নিবেদিতা অনেকদিন আসেনি । আজ সে এই অবেলায় আসছে কেন ? ঝড়-বাদল শুরু হয়ে 
গেলে সে ফিরবে কী করে, এই মঠে তো তার থাকার ব্যবস্থা নেই ! নিজের ভুল বুঝতে পেরে 
দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে আসছে ? 
নৌকোটি এসে পাড়ে ভিড়ল । জোর বাতাসে উত্তাল হয়ে উঠেছে নদী, যাত্রীরা নামছে একে 
একে, স্বামীজির আশঙ্কা হল, নৌকোটা উল্টে না যায়। সকলের তাড়াহুড়োয় তীরে এসে তরী 
ডোবার ঘটনা মাঝে মাঝেই ঘটে । 
না, যাত্রীদের মধ্যে নিবেদিতা নেই, স্বামীজির দৃষ্টি বিভ্রম হয়েছিল । একটা চোখ তো প্রায় গেছে, 
দূরের সব কিছুই এখন খানিকটা ঝাপসা । নিবেদিতা তবে আজও এল না। সে নতুন হুজুগ নিয়ে 
মত্ত হয়ে আছে। ধুলোর ঝড় আটকাবার জন্য স্বামীজি জানলা বন্ধ করে দিলেন । 
একদিকে একটা খাওয়ার টেবিল । স্বামীজির খাওয়া-দাওয়া এখন খুবই নিয়ন্ত্রিত, তাই অন্য 
সন্যাসীদের সঙ্গে সাধারণ ভোজনাগারে আর প্রায়ই খেতে বসেন না, ওখানে ওরা মশলা দেওয়া 
তরকারি ও মাছ খায়, তিনি নিজের ঘরেই যৎসামান্য আহার সেরে নেন। আর একদিকে তাঁর 
লেখার টেবিল, কয়েকটি চেয়ার, আলমারি, বিছানা, জপের আসন, একটি তানপুরা ও মৃদঙ্গ__সারা 
ঘরে চক্ষু বুলিয়ে এই সবই তাঁর হঠাৎ যেন অলীক মনে হল | যে কোনও নিমেষে অদৃশ্য হয়ে যেতে 
পারে । চক্ষু বুজলে আর কিছুই থাকে না। 
নিবেদিতা কী নিয়ে মেতে আছেন, তা তিনি প্রথম প্রথম জানাতে না চাইলেও স্বামীজি ঠিকই 
জেনে গেছেন । তাঁর কাছেও কিছু কিছু যুবক আসে, যারা ঠিক আধ্যাত্মিক বিষয় নয়, অন্য প্রসঙ্গ 
উত্থাপন করে । হঠাৎ সম্প্রতি বেশ কিছু যুবকের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব দেখা যাচ্ছে৷ 
বুয়র যুদ্ধে সাম্রাজ্যবাদী ইংরেজদের প্রাথমিক ধাক্কা খাওয়ার পরেই যেন এটা ঘটছে। এই সব 
যুবকেরা নিবেদিতার কাছেও যাতায়াত করে । নিবেদিতা আর জাপানি পণ্ডিত ওকাকুরা মিলে এদের 
কানে স্বাধীনতার লড়াইয়ের জন্য উস্কানি দিচ্ছে । ওদের ধারণা, এক বছরের মধ্যে ভারতের স্বাধীনতা 


৪৮৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রাপ্তি সম্ভব ! ওরা দুজনে জো ম্যাকলাউডকে দলে টেনেছে, টাকা সাহায্য নিচ্ছে তার কাছ থেকে । 
ওলি বুলের কাছেও অর্থ সাহায্যের আবেদন করেছে কিনা কে জানে ! ওঁরা দুজনেই ছিলেন রামকৃষ্ণ 
সঙ্ঘের সবচেয়ে বড় শুভার্থী ! 

স্বাধীনতা যেন ছেলের হাতের মোয়া ! স্বামীজি নিজে পরাধীনতার অপমানের কথা অনেকবার 
বলেননি £ এমনকী তিনি বোমা বানাবার কথাও বলেছেন । আঘাতের বদলে প্রত্যাঘাত, দেশের 
জন্য ত্যাগ, এমনকী প্রাণদানের মতন সবেচ্চি ত্যাগের কথা তাঁর আগে কে বলেছে ? হাঁ, স্বাধীনতার 
জন্য দেশকে অবশ্যই প্রস্তুত হতে হবে, কিন্তু সেই প্রস্তুতির জন্য নেতৃত্ব দেবে এক জাপানি আর এক 
আইরিশ রমণী, সাহায্য করবে দুই আমেরিকান ? এর চেয়ে হাস্যকর কথা আর কী হতে পারে! এ 
দেশে আর মানুষ নেই ? 

নিবেদিতার সঙ্গে তাঁর এই নিয়ে মন কষাকষি, এমনকী বিবাদ পর্যস্ত হয়ে গেছে। 

ওকাকুরাকে স্বামীজি বেশ পছন্দই করেছিলেন প্রথম দিকে | না হলে কি আর তাঁর সঙ্গে এই 
অসুস্থ শরীর নিয়েও বোধগয়া যেতেন ? লোকটি যথার্থ পণ্ডিত ও অনেক বিষয়ে গুণী, শিল্প সম্পর্কে 
যথার্থ জ্ঞান আছে । এশিয়ার মানুষদের একাত্মতা এবং ময্দাবোধ-_এই বিষয়ে এই মানুষটির মতন 
আগে কেউ বলেননি । বাংলার এক কবি হেম বাঁড়জ্যে জাপান সম্পর্কে কী খারাপ কথাই লিখেছেন, 
তা জানতে পারলে ওকাকুরা নিশ্চিত দুঃখ ও আঘাত পাবেন । স্বাধীন ও উন্নত দেশ জাপান, 
সেখানকার মানুষ একই সঙ্গে দুঃসাহসী ও শিল্পপ্রিয়, হেমচন্দ্র জাপান সম্পর্কে কিছু না জেনেই অমন 
কথা লিখেছেন । এমন অজ্ঞতা কবিদের সাজে না । 

কিন্ত যত দিন যাচ্ছে, ততই ওকাকুরা সম্পর্কে মনোভাব বদলে যাচ্ছে স্বামীজির । লোকটির যতই 
গুণ থাক, ওঁর মধ্যে ত্যাগের লেশমাত্র নেই । বরং অধিকমাত্রায় ভোগবাদী । ত্যাগ ছাড়া কি কোনও 
মহৎ কাজ সম্ভব হতে পারে ? ত্যাগ ত্যাগ, এখন শুধু সর্বস্ব ত্যাগ চাই। কংগ্রেসের এক সর্বভারতীয় 
নেতা কিছুদিন আগে স্বামীজির প্রতি স্পষ্ট ইঙ্গিত করে একটা খোঁচা মেরে বলেছিলেন, বিবাহ না করে 
সন্্যাসীর জীবন বরণ করাটাকেই কেউ কেউ আদর্শ পথ বলেন কেন ? প্রাচীন ভারতের মুনি-খষিরা 
তো সকলেই বিবাহ করতেন । নারীদের তাঁরা জীবন থেকে বাদ দেননি, সাধনপথের অস্তরায়ও মনে 
করেননি । কথাটা শুনে স্বামীজির হাড়-পিত্তি জ্বলে গিয়েছিল । প্রাচীন ভারতের সঙ্গে বর্তমানের 
তুলনা হয় ? তোরা বিয়ে করে এক গুষ্টি কাচ্চাবাচ্চার জন্ম দিবি, সংসার চিন্তা. অর্থ চিন্তা, তারপর 
দেশ সেবা ? যত্ত সব অপোগণ্ডের.দল ! 

ওকাকুরা এমনিতে স্বল্পভাষী, কিন্তু স্ত্রীলোকদের কাছে বেশ বাক্পটু । নিবেদিতার ওপর যেন 
কুহক বিস্তার করেছেন । নিবেদিতা এখন আর অন্য কোনও কথাই শুনতে বা বুঝতে চায় না। 

মাস দেড়েক আগে নিবেদিতা দেখা করতে এসেছিলেন । উদ্দেশ্য ছিল মায়াবতী যাওয়ার জন্য 
স্বামীজির কাছে অনুমতি চাওয়া । হঠাৎ মায়াবতী আশ্রম পরিদর্শন করার জন্য নিবেদিতার মন 
উলে উঠল কেন ? সঙ্গে আর কে কে যাচ্ছে ? হ্যা ঠিক, ওকাকুরা অন্যতম সঙ্গী । স্বামীজি প্রশ্ন 
করেছিলেন, তোমার স্কুলের কাজ ভাল করে শুরু হল না, এখনই তোমাকে অতদূরে যেতে হবে 
কেন ? ওকাকুরাও কিছুদিন আগে উত্তর ভারত ভ্রমণ করে এলেন । 

নিবেদিতা স্কুলের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বললেন, আমরা যে কাজ শুরু করেছি, তার কিছু 
গোপন শলাপরামর্শের জন্য একটা কোনও নিভৃত স্থানে যাওয়া দরকার । 

স্বামীজি বলেছিলেন, তুমি কী কাজ শুরু করেছ, তা আমি জানি । ও রকম মরীচিকার পেছনে 
ছোটার চেষ্টা ছাড়ো, মাট | নারীদের মধ্যে শিক্ষাবিস্তারই তোমার আসল কাজ । 

কথাটা মনঃপূত হয়নি নিবেদিতার | গুরুর কথায় তিনি প্রতিবাদ করেন না, মুখে মুখে তর্কও 
করেন না, তবু চক্ষু নত করে বলেছ্ছিলেন, আমার কাছে এখন স্বাধীনতার সংগ্রাম শুরু করাই আরও 
বড় কাজ । প্রধান কাজ । স্বাধীন না-হলে এ দেশের মানুষের পক্ষে কোনও উন্নতিই সম্ভব নয় । 

স্বামীজি বলেছিলেন, স্বাধীনতার প্রয়োজনীয়তা কেউ অস্বীকার করে না। কিন্তু তার জন্য দেশকে 
আগে তৈরি হতে হবে । এই জাত-পাত, ছুঁৎমার্গ, কুসংস্কার আর অশিক্ষায় ভরা দেশ, এখানে এমনি 


৪৮৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এমনি স্বাধীনতা আসতে পারে? 

নিবেদিতা মৃদু স্বরে উত্তর দিয়েছিলেন, এই সব ভেবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে তো কোনও দিনই 
স্বাধীনতা আসবে না। এখনই প্রকৃষ্ট সময় । ইংরেজকে আচমকা আঘাত দিয়ে অল্পদিনের মধ্যে 
ধরাশায়ী করা যেতে পারে । 

স্বামীজি বিদ্রপের হাসি দিয়ে বলেছিলেন, বাতুলতা ! ও সব উদ্ভট চিন্তা ছাড়ো তো ! ওকাকুরার 
সঙ্গে মেলামেশা বন্ধ করো-। ও লোকটার দ্বারা কিচ্ছু হবে না । 

নিবেদিতা যেন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন । স্বামীজি ওকাকুরার মতন মানুষের সম্পর্কে এইভাবে 
কথা বলছেন ? এই ওকাকুরাকেই স্বামীজি একদিন নিজের ভাই বলে আলিঙ্গন করেছিলেন না? 
অন্যদের কাছে এঁর কত গুণপনার উল্লেখ করেছেন । আর আজ এই কথা বললেন ! তবে কি 
স্বামীজির মনে ঈর্ষা জন্মেছে ? না না, তা কেমন করে হবে, তাঁর গুরুর মতন মহাপুরুষ নিশ্চয়ই 
ঈষা-বিদ্বেষের মতন সাধারণ মানসিক দুর্বলতার উর্ধে । 

তবু, শারীরিক দুর্বলতার কারণেই হয়তো, সম্প্রতি স্বামীজি মাঝে মাঝে এমন কথা বলেন, যার 
মধ্যে ঠিক সঙ্গতি খুঁজে পাওয়া যায় না। কখনও কখনও মেজাজ তিরিক্ষি হয়ে যায় । তাঁর 
মেজাজের ওঠা-পড়ার সঙ্গে সঙ্গে তাঁর মতামতের পরিবর্তন ঘটে । জগদীশ বোস সম্পর্কেও হঠাৎ 
একদিন এ রকম কথা বলে তিনি নিবেদিতাকে হতবাক করেছিলেন । যে-জগদীশচন্দ্রের প্যারিসে 
বিজ্ঞান কংগ্রেসে সাফল্য দেখে স্বামীজি প্রশংসায় উচ্ছৃসিত হয়েছিলেন, যাঁকে ভারতের সুসস্তান বলে 
তিনি গর্ব বোধ করেছিলেন, সেই জগদীশচন্দ্র সম্পর্কে তিনি এমন কথা বলেছিলেন, যা মনে হতে 
পারে ঈাঁসঞ্জাত । সেদিন নিবেদিতা অবশ্য জগদীশচন্দ্র সম্পর্কে একটু বেশি কথাই বলছিলেন । 
রামায়ণে আছে, খদ্ধিমান পুরুষ কোনও নারীর মুখে অপর পুরুষের বেশি প্রশংসা সহ্য করতে পারে 
না। এমনকী স্বয়ং রাম তাঁর নিষ্কলঙ্ক ভ্রাতা ভরতের প্রশংসাও বেশিক্ষণ সহ্য করতে পারেননি সীতার 
মুখে । স্বামীজিও নিবেদিতার ওপর হঠাৎ ফেটে পড়ে বলেছিলেন, ও লোকটা তো গৃহী । গৃহীর 
মুক্তি নেই। যদি তোমার সঙ্গে থাকে, এ কথা ওকে জানিয়ে দিয়ো । তাকে বোলো, ত্যাগ চাই, 
ত্াগ । যদি বিরাট কোনও ত্যাগ না করতে পারে, তা হলে কখনও বড় ধরনের শক্তি আয়ত্ত করতে 
পারবে না। বিয়ে জিনিসটা জঘন্য । যারা বিয়ে করে ফেলে, তাদের দ্বারা আর কী হবে ? তুমি 
জগদীশকে নিয়ে অত আদিখ্যেতা করো কেন ? 

ফ্রান্সে সেই দিনটিতে নিবেদিতা স্বামীজির এত রাগের কারণ বুঝতে পারেননি । বিবাহিত ব্যক্তি 
মাত্রেরই ওপর তাঁর রাগ । তা-হলে কি জগতে আর কেউ বিয়ে করবে না ? জগদীশচন্দ্রের শিক্ষিতা 
স্ত্রী তো স্বামীকে সব কাজে অনেক সাহায্য করেন। স্বামীজি বড়ই উগ্র ও অযৌক্তিক হয়ে 
পড়েছিলেন সেদিন । জগদীশচন্দ্র যদিও স্বামীজি সম্পর্কে খুবই শ্রদ্ধাশীল, কিন্তু তিনি ব্রাহ্ম, তিনি 
কালীপূজা এবং গুরুবাদের বিরোধী, সেটাই কি রাগের কারণ ? কিংবা -বিবাহিত মানুষদের সম্পর্কে 
স্বামীজির এত উগ্র ক্রোধের কারণ কি তাঁর নিজেরই অবচেতনের কোনও অপরাধবোধ ? 

নিবেদিতাকে নিঃশব্দ দেখে স্বামীজি আবার জিজ্ঞেস করেছিলেন, তুমি যে স্বাধীনতার লড়াই শুরু 
করতে চাও, ইংরেজরা কি কচি খোকা ? পৃথিবীতে তারা সবচেয়ে শক্তিশালী জাত । শুধু বক্তিমে 
দিয়ে তাদের ঘায়েল করা যাবে না । বোমা চাই, কামান-বন্দুক, প্রচুর অস্ত্রশস্ত্র, প্রচুর টাকাকড়ি, এ সব 
কোথায় পাবে, কে দেবে ? 

নিবেদিতা বলেছিলেন, সে সবের তো ব্যবস্থা হয়ে গেছে । জাপান সাহায্য করবে । কোরিয়াও 
প্রস্তুত আছে । এশিয়ার অন্য সব দেশ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এ দেশের যুব সমাজকে এখন 
সঙ্ঘবদ্ধ করতে পারলেই হয় । 

স্বামীজি অট্টহাস্য করে বললেন, এশিয়ার সব দেশ সাহায্যের জন্য তৈরি ? এটা কি স্বপ্ন, না উত্তট 
কল্পনা, না কি গাঁজাখুরি গপ্পি ? আঁ? 

নিবেদিতা ব্যথা পেলেন । ওকাকুরা সম্পর্কে এ রকম অশ্রদ্ধেয় উক্তি তিনি মেনে নিতে পারেন 
না। তিনি কি মিথ্যে কথা বলবেন ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৮৭ 


নিবেদিতা বললেন, নোগু নিজে আমাকে এ সব কথা বলেছে । 

স্বামীজি জু কুঞ্চিত করে জিজ্ঞেস করলেন, নোগু ? নোগুটা আবার কে ? 

কিছুটা অপ্রস্তুত হয়ে নিবেদিতা বললেন, নোগু ওকাকুরার ডাকনাম । আমি অনেক সময় ওকে 
এই নামে ডাকি | 

এবার ক্রোধে স্বামীজির চক্ষু বিস্ফারিত হল । তিনি বললেন, ও, এতদূর ? তুমি জগদীশ 
বোসকেও মাঝে মাঝে খোকা, খোকা বলো । অথচ সে তোমার চেয়ে বয়েসে বড় ! তুমি ব্রিটিশ, 
তুমি শ্বেতাঙ্গিনী, এই পরিচয় কিছুতে ভুলতে পারো না, না £ তোমরা নিজেদের সব সময় বড় ভাবো | 
প্রাচ্য দেশের দু-একটা উঠতি গুণীদের তোমরা খানিকটা প্রশ্রয় দিয়ে বাচ্চাদের মতন পিঠ চাপড়াও, 
তাই না ? নইলে ওকাকুরাব মতন একজন বিশিষ্ট মানুষকে তুমি ডাকনাম ধরে ডাকো কোন সাহসে ? 
কদিন মাত্র তোমাদের পরিচয় ! কোনও ইংরেজকে এ দেশের কেউ হ্যারি-ল্যারি-গ্যারি বলে ডাকতে 
পারে? 

নিবেদিতার বুকে যেন শেল বিদ্ধ হল । যন্ত্রণায় নীল হয়ে গেল মুখমণ্ডল । কম্পিত কণ্ঠে 
বললেন, এ আপনি কী বলছেন ? আমি শ্বেতাঙ্গিনী, বিদেশিনী ? আমি তো ভারতেরই কন্যা, আমার 
আর সব পরিচয় মুছে গেছে । আপনিই তো আমাকে এ দেশের কাজের জন্য নিবেদন করেছেন, 
তাই আমি নিবেদিতা । 

স্বামীজি বললেন, না। তোমাকে আমি দেশ নামে কোনও ভাবমূর্তির কাছে নিবেদন করিনি । 
তোমাকে ব্রন্মচর্যে দীক্ষা দিয়ে নিবেদন করেছি ভগবানের চরণে, আমার গুরুর কাজে । তোমাকে 
মানবসেবায় বুদ্ধের পথ অনুসরণ করতে বলেছিলাম | তুমি শ্রীশ্রী মায়ের কন্যা । 

নিবেদিতা বললেন, সে পথ থেকে তো আমি এক মুহুর্তের জন্যও সরে যাইনি । দেশকে 
পরাধীনতা থেকে মুক্ত করা কি মানবসেবা নয় ? 

স্বামীজি বললেন, শোনো মার্ট, এ বার তোমাকে স্পষ্ট কথা জানাবার সময় এসেছে । আমরা 
সন্ন্যাসী, রাজনীতি আমাদের পথ নয় । তোমাকে আমি এ দেশে এনেছি, সকলেই জানে তুমি শ্রী 
রামকৃষ্ণ সঙ্ঘের সঙ্গে যুক্ত । তুমি এখন রাজনীতিতে জড়িয়ে পড়লে সে দায় আমাদের ওপরও 
অশাবে । তোমাকে এ বার তোমার পথ বেছে নিতে হবে | তুমি মাঝে মাঝে এক একটা হুজুগ নিয়ে 
মেতে ওঠো । প্রথমে তোমার ছিল ব্রান্ম-ঝোঁক, ওদের সঙ্গে খুব মেশামেশি করতে । তারপর হল 
ঠাকুরবাড়ির ঝোঁক । ওখানে নিয়মিত যাতায়াত, ওদের সঙ্গে গলাগলি । এখন হয়েছে এই 
ওকাকুরা-ঝোঁক । আশা করি এটাও তোমার কেটে যাবে, তুমি স্থিত হবে । 

নিবেদিতা নীরব রইলেন । স্বাধীনতার আকাঙ্ক্ষা কি নিছক হুজুগ বা ঝোঁক ? শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের 
অনুগামী হলে কি অন্যদের সঙ্গে মেশা যাবে না ? ব্রাহ্মদের মতবাদ জানা দোষের কেন হবে? 
ঠাকুরবাড়ির সংস্কৃতিবান পুরুষ-নারীরা কেউ শিল্পী, কেউ কবি, কেউ দার্শনিক । আর কোন 
পরিবারের মহিলারা নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন ? সরলা ঘোষালের মতন যুবতী সমগ্র 
বাংলায় আর একটিও আছে কি? এঁদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা কি অপরাধ ? নিবেদিতার 
উদারনৈতিক পাশ্চাত্য শিক্ষায় এটা ঠিক মেলাতে পারেন না। যদিও গুরুর প্রতি অচলা ভক্তি ও 
ভালবাসা তাঁর এক চুলও টলেনি । গুরুর কোনও নির্দেশ লঙ্ঘন করার কথা তিনি স্বপ্নেও ভাবেন 
না। কিন্ত আইরিশ রক্ত রয়েছে তাঁর শরীরে, স্বাধীনতার স্পৃহা তাঁর জন্মগত, বিপ্লবী ক্রোপটকিনের 
চিন্তাধারায় তিনি উদ্বুদ্ধ, ওকাকুরা বিপ্লবের প্রস্তুতির কথা বুঝিয়ে দিয়েছেন, সংগ্রাম শুরু করার এখনই 
তো সুবর্ণ সুযোগ । এখন তিনি এ পথ থেকে সরে যাবেন কী করে ? ইস, এ সময় যদি স্বামীজি 
দেশের বাইরে থাকতেন, তা হলে কী ভালই হত, নিবেদিতাকে এই সঙ্কটে পড়তে হত না । স্বামীজি 
সংগ্রামে অংশ নেবেন না, এখন ভার্তে তাঁর উপস্থিতিই দেশসেবার পরিপন্থী । 

নিবেদিতার কাছ থেকে কোনও উত্তর না পেয়ে স্বামীজি আবার গম্ভীর স্বরে বললেন, তুমি 
তোমার পথ বেছে নাও, আজই মনস্থির করো । 

স্বামীজি নির্দেশ দেননি, পথ বেছে নেবার স্বাধীনতা দিয়েছেন । তা হলে তো নিবেদিতার আর 


৪৮৮ । 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কোনও দ্বিধা রইল না। 

নীরবতাই উত্তর ধরে নিয়ে স্বামীজি বললেন, যদি রাজনীতির হুজুগ নিয়েই মেতে থাকতে চাও, 
তা হলে মঠের সঙ্গে তোমার সম্পর্ক ত্যাগ করতে হবে । এখানে তোমার যাওয়া-আসা আর ঠিক হবে 
না। মঠের ওপর পুলিশের নজর পড়ক এটা আমরা কেউ চাই না ! 
নিবেদি অরকে পাম করে নিধর নিলেন। তারপর সি সি কারার সঙ্গে চলে খেলেন 

| 

স্বামীজি পরে অনুভব করেছিলেন, তিনি প্রিয় শিষ্যার ওপর বেশি কঠোর হয়ে পড়েছিলেন 
সেদিন । নিবেদিতাব স্বাধীনতার লড়াই এখনও পর্যন্ত শুধু আলোচনা পর্বেই রয়েছে, ওকাকুরা আর 
নিবেদিতা মিলে কিছু লোকজনের সঙ্গে মাঝে মাঝে মিটিং করে, সরলার দল ওদের সঙ্গে যোগ 
দিয়েছে বোধহয়, এখনও এমন কিছু ঘটেনি, যাতে নিবেদিতার এই মঠে আসা-যাওয়া বন্ধ করতে 
হবে । মঠেব সন্াসীদের মধ্যে নিবেদিতাকে নিয়ে যে একটা চাপা গুঞ্জন চলছে, তা স্বামীজি টের 
পান। নিবেদিতা যে এখন ধর্মচচারি বদলে রাজনীতিচচহি বেশি করছেন, তা এখানকার অনেকেই 
জেনে গেছে। স্বামী ব্রন্মানন্দও একদিন অনুযোগ করছিলেন এ বিষয়ে । তখন হেসে উড়িয়ে 
দিয়েছিলেন স্বামীজি । 

নিবেদিতা আর এখানে আসবে না ? মায়াবতী থেকে ফিরে এসেছেন নিবেদিতা, স্বামীজি সে খবর 
পেয়েছেন । ফেবার পব একবার দেখা করতেও এল না ? স্বামীজির মেজাজ মাঝে মাঝে খুব গরম 
হয়ে যায় সবাই জানে, আগেও তো কয়েকবার নিবেদিতাকে বকাবকি করেছেন । এবার তার 
অভিমান এত তীব্র ? নিবেদিতা বাগবাজারের বাড়িতেই রয়েছেন, স্বামীজি হঠাৎ একদিন সেখানে 
উপস্থিত হলে তাঁর মুখেব অবস্থা কী রকম হবে ? কিংবা বলরাম বসুর বাড়িতে গিয়ে স্বামীজি ওঁকে 
ডেকে পাঠাতে পারেন । কিন্তু শরীর যে আর বয় না, গঙ্গা পার হতে আর ইচ্ছে করে না। 
এক-একদিন দোতলা থেকে আর নীচেই নামেন না সারাদিন ৷ না ডাকলে নিজে থেকে আর আসবে 
না নিবেদিতা ! 

শরৎ নামে সেই গৃহী শিষ্যটি প্রতিদিনই দেখা করতে আসে কলকাতা থেকে । সঙ্গে কিছু না কিছু 
আনে । আগে কলকাতাব বিখ্যাত দোকানগুলির মিষ্টি নিয়ে আসত । এখন স্বামীজির একদানা চিনি 
খাওয়াও সম্পূর্ণ বারণ । মিষ্টি খেতে তিনি কী ভালই বাসতেন । কতদিন আইসক্রিম খাওয়া হয়নি । 
আর কি খাওয়া হবে এ জীবনে ? শরৎ এখন নানারকম ফলমুল আনে । 

শরৎ দ্বারেব কাছে এসে দেখল, সন্ধে হয়ে এলেও ঘরে বাতি জ্বালা হয়নি, প্রায়ান্ধকারে স্বামীজি 
খাটের ওপর চুপ করে বসে আছেন । গভীর চিন্তায় মগ্ন । শরৎ নিঃশব্দে ভেতরে এসে বসে রইল । 

একটু পরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্বামীজি বললেন, এসেছিস ! আজ শরীরটা বড় বেজুত হয়েছে 
রে ! পা ফুলে গেছে, হাঁটতে পারছি না ভাল করে, ঘরের বাইরে যাইনি | 

শরৎ জিঙ্ঞেস করল, একটু পা টিপে দেব ? 

স্বামীজি বললেন, দে । একটু তামাক সেজে দে, অনেকক্ষণ খাইনি । 

স্বামীজি বিছানায় বসলেন, শিষ্য তাঁর পদসেবা করতে লাগল । স্বামীজি তাঁর নানান প্রশ্ন ও 
কৌতূহলের উত্তর দেল আবার তাঁর কাছ থেকে কলকাতার অনেক খবরও শোনেন । 

একটু পরে স্বামীজি মেঝেতে নেমে আসতেই শরৎ সন্ত্রস্ত হয়ে উঠল । স্বামীজি বললেন, দ্যাখ, 
সারাজীবন কত কষ্ট করেছি, গাছ তলায় শুয়ে রাত কাটিয়েছি । এখন আমেরিকানরা আমার আরামের 
জন্য খাট-বিছানা-গদি করে দিয়েছে । এ রকম বিছানায় শুলে এক একসময় আমার গায়ে ব্যথা হয়, 
শরীর তো জলে ভরে গেছে। কিছুক্ষণ মেঝেতে শুলেই বরং আরাম হয় । মাঝে মাঝে ভাবি কী 
জানিস, এ সব মঠ ফঠ করার বদলে বোধহয় আমাদের গাছতলায় ফিরে যাওয়াই উচিত ছিল । 

মেঝেতে শুয়ে চক্ষু বুজে বললেন, লোকের গুলতোন দেখে আর কী হবে ? আজ তুই আমার 
কাছে থাক । 

শরৎ ধন্য হয়ে বলল, আপনার সঙ্গে থাকলে ব্রহ্গজ্ঞান লাভেও আমার ইচ্ছে হয় না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৮৯ 


স্বামীজি আস্তে আস্তে বললেন, সর্বদা মনে রাখিস, ত্যাগই হচ্ছে মূলমন্ত্র । এ মঞ্ত্রে দীক্ষিত না 
হলে ব্রহ্মাদিরও মুক্তির উপায় নেই । 

একটু পরে স্বামীজি ঘুমিয়ে পড়লেন । 

জেগে উঠলেন রাত চারটের সময় । ব্যস্ত হয়ে শরৎকে ঠেলে তুলে বললেন, ওঠ, ওঠ, জপে 
বসতে হবে না ? সবাইকে গিয়ে জাগা । দেরি হয়ে গেছে। একটা ঘণ্টা নিয়ে যা, ওটা বাজিয়ে 
সবাইকে ডাকবি । ব্রহ্মানন্দটা বেশি ঘুম-কাতুরে, ওর কানের কাছে জোরে জোরে ঘণ্টা বাজাবি। 

তখনও ভোরের আলো ফোটেনি, পাখি ডাকেনি । গ্রীষ্মকালে শেষ রাত্তিরেই ভাল ঘুম হয়, হঠাৎ 
ঘণ্টাধবনি শুনে অনেকে কাঁচা ঘুম ভেঙে লাফিয়ে উঠল । ব্ৰহ্মানন্দ কোনও বিপদের আশঙ্কায় ত্রস্তে 
উঠে বসলেন, তারপর শরৎকে দেখে বললেন, আ মোলো যা, এ বাঙালের জ্বালায় যে মঠে থাকাই 
দায় হল ! তোরা কি রাত পোহাতেও দিবি না ! 

প্রতিদিন প্রত্যুষে ঠাকুর ঘরে রামকৃষ্ণের ছবির সামনে জপ-্ধ্যান করা সমস্ত মঠবাসীর জন্য 
বাধ্যতামূলক । স্বামীজি এক একদিন সকলের সঙ্গে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন। কোনওদিন 
নীচে নামতে না পারলে তিনি নিজের ঘরেই একাকী ধ্যানে বসেন । 

আজ কিছুক্ষণ ধ্যান করার পর স্বামীজি আস্তে আস্তে ঠাকুর ঘরে নেমে এলেন । ঘর প্রায় খালি । 
অনেকেই আবার বিছানায় ফিরে গেছে, ধ্যান করছে মাত্র দুজন | সে দৃশ্য দেখা মাত্র স্বামীজির 
মেজাজ সপ্তমে চড়ে গেল । তিনি চিৎকার করে বললেন, শরৎ, বাকিরা কোথায় গেল ? ডাক, 
সবাইকে এক্ষুনি আমার সামনে আসতে বল । 

সেখানে একটা বিচার সভা বসিয়ে দিলেন স্বামীজি । সম্যাসীরা একে একে চোখ মুছতে মুছতে 
আসছে, স্বামীজি তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করছেন । কেউ কেউ অপরাধীর মতন চুপ 
করে রইল, কেউ কেউ অজুহাত খোঁজার জন্য বলল, পেট ব্যথা করছিল, কাল একটু জ্বর জ্বর 
হয়েছিল । স্বামীজি প্রচণ্ড বকাবকি করতে লাগলেন সবাইকে । তারপর বিচারের রায় দিলেন, যা, 
আজ তোরা কেউ মঠে খেতে পাবি না। ভিক্ষে করতে বেরো। ভিক্ষে করে যা পাবি, তাই খেয়ে 
থাকবি । 

ব্ৰহ্মানন্দ দেখলেন, অসুস্থ শরীরে এ রকম রাগারাগি করা স্বামীজির পক্ষে ভাল নয় । তিনি কাছে 
এসে মৃদু কণ্ঠে বললেন, ভাই নরেন, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন, শান্ত হ। বাইরে এখনও 
ঘুটঘুট্টি অন্ধকার, এর মধ্যে বেচারারা উঠবে কী করে ? সবার তো আর তোর মতন স্বল্প ঘুম নয় ! 

স্বামীজির মেজাজ এমনই তিরিক্ষি হয়ে আছে যে বাল্যবন্ধুকেও রেয়াত করলেন না । চোখ গরম 
করে বললেন, তুই খুব সদরি হয়েছিস, তাই না ? যা, আজ তোরও মঠে খাওয়া বন্ধ । তোকেও 
মাধুকরী করে খেতে হবে । 

স্বামীজির হুকুম কে অগ্রাহ্য করবে ? এ মঠের পরিচালনা ভার তিনি নিজেই ছেড়ে দিয়েছেন, তবু 
তিনিই সর্বেসব্বা । সবাই আড়ষ্ট মুখে বেরিয়ে যেতে লাগল । স্বামীজি আবার হেঁকে বললেন, তা 
বলে কোনও বন্ধুবান্ধবের বাড়ি যাওয়া চলবে না ! অচেনা মানুষের কাছে ভিখ মাওবি, মনে থাকে 
যেন ! 

তারপর স্বামীজি সারাদিন গ্রন্থ পাঠে ডুবে রইলেন । বিকেলের দিকে তাঁর ক্রোধ প্রশমিত হল । 
জানলা দিয়ে কিছুক্ষণ খেয়া নৌকোগুলি দেখলেন । নিবেদিতা আজও এলেন না। 

আজ মঠের সন্নযাসীদের তিনি কঠিন শাস্তি দিয়েছেন । যদিও সম্যাসীদের পক্ষে মাধুকরী নতুন 
কিছু নয় । বরানগরে থাকার সময় তাঁদের অনেকদিনই ভিক্ষান্ন খেতে হয়েছে । কিন্তু এখন তো সেই 
ছেঁড়া কাঁথায় পাঁচজন শুয়ে থাকার দিন আর নেই । নতুন নতুন সন্গ্যাসীরা কি আর লোকের কাছে 
মুখ ফুটে ভিক্ষে চাইতে পারবে ? আহা, ছেলেগুলিন যদি আজ না খেয়ে থাকে 

স্বামীজি নীচে নেমে এলেন । একটা ঘরে প্রচুর হাসাহাসি হচ্ছে, স্বামীজি সেখানে উপস্থিত হতেই 
ব্ৰহ্মানন্দ বললেন, আজ বিবেকানন্দ স্বামী আমাদের কী উপকারটাই না করলেন সবাই বল ! ভাই 
নরেন, তোর দয়ায় আজ মঠের রাঁধুনির একঘেয়ে রান্না খেতে হল না, চমৎকার স্বাদ বদল হল ! 


৪৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


স্বামীজি কৌতূহলী হয়ে বললেন, কী পেলি রে, কী পেলি £ 

ব্ৰহ্মানন্দ বললেন, আমাদের রাঁধতেও হয়নি । এই তো মাইল তিনেক দূরে সালকের মোড়ের 
কাছে এক মাডোয়ারির বাড়ি । তারা ডেকে যত্ন করে কত কী ভাল ভাল জিনিস খাওয়াল । 

স্বামীজি সহাস্যে বললেন, তাই নাকি ? তা হলে তো আমারও যাওয়া উচিত ছিল, কী কী ছিল 
রে? 

ব্ৰহ্মানন্দের সঙ্গে যে দলটি গিয়েছিল, তারা সবাই উত্তম সুখাদ্য পেয়েছে । বাকি সকলের এমন 
সৌভাগ্য হয়নি । কেউ কেউ চাল ডাল পেয়ে ফুটিয়ে খিচুড়ি বানিয়েছে, কেউ কেউ গৃহস্থদের কাছ 
থেকে পেয়েছে মুখঝামটা । যারা কিছু পায়নি, তাদের সঙ্গেও হাসাহাসি করতে লাগলেন স্বামীজি । 
তারপর বললেন, যা দ্যাখ ভাঁডারে চিড়ে-মুড়ি কী আছে, তাই-ই এখন খেয়ে আয় ! 

তাঁর শেষ রাত্রের উগ্র মূর্তির সঙ্গে এখনকার প্রসন্নতার কত তফাত । 

গল্প করতে করতে স্বামীজি এক সময় ব্রহ্মানন্দকে বললেন, হ্যা রে রাখাল, এই অমাবস্যায় মঠে 
কালীপুজো করলে হয়না ? 

ব্ৰহ্মানন্দ বললেন, তা কী কবে হবে, আগে বলিসনি । অমাবস্যা তো এসে গেল । 

স্বামীজি তবু উৎসাহের সঙ্গে বললেন, তাতে কী ! এই ক দিনেই ব্যবস্থা হয়ে যাবে । লাগিয়ে 
দে। খুব গান হবে সে দিন । 

অন্য সকলেই রাজি । এরপর কদিন কালী পুজোর প্রস্তুতি চলতে লাগল । 

মঠে কালীপূজা হবে, আর নিবেদিতা আসবেন না ? তাঁকে খবরও দেওয়া হবে না ? দুর্গা পুজোর 
সময় তিনি এদেশে ছিলেন না। নাঃ, মেয়েটার এবার মান ভাঙাতেই হবে । শরৎকে স্বামীজি 
বললেন, আজ ফেবাব পথে নিবেদিতাকে একবার খবর দিয়ে যাস তো যে আমি তাকে মঠে 
ডেকেছি। 

একটু পরেই তাঁর মনে হল, শুধু মুখে খবর পাঠাবার বদলে চিঠি লিখে দিলে ভাল হত না? 
জানলাব কাছে দাড়িয়ে দেখলেন, শরৎ নৌকোয় উঠতে যাচ্ছে । তিনি হাক দিলেন, শরৎ, শরৎ, 
একটু দাড়া, উঠিসনি-_ 

খালি গাযে ছিলেন, শুধু একটা চাদর জড়িয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে এলেন স্বামীজি । 
বাইরে এসে বললেন, চল, আমিও তোর সঙ্গে ওপারে যাব | 

শরৎ বিস্মিত হয়ে বলল, সে কী ! আপনার শরীর ভাল নেই, সন্ধে হয়ে এসেছে, এখন কেন 
যাবেন ? ফিরবেন কখন ? 

স্বামীজি হাত তুলে বললেন, ওসব তোকে চিন্তা করতে হবে না ! 

বাগবাজারের ঘাটে নেমে বললেন, তোকে আর আসতে হবে না । তুই বাড়ি যা। 

ঘোড়ার গাড়ি ভাড়া না করে হনহন করে হাটতে লাগলেন স্বামীজি । বোসপাড়া লেন বেশি দূর 
নয় । 

সবে মাত্র দিনের তৃতীয়বার স্নান সেরে আয়নার সামনে দাড়িয়ে কেশবিন্যাস করছেন নিবেদিতা, 
দরজায় একটা শব্দ শুনে চমকে তাকালেন ৷ পরিচারিকাটি অসুস্থ, নীচে কারুর সাড়া না পেয়ে 
স্বামীজি একেবারে ওপরে উঠে এসেছেন । কয়েক মুহুর্তের জন্য নিজের চক্ষকে বিশ্বাস করতে 
পারলেন না নিবেদিতা, হাতে যেভাবে চিরুনিটা ধরা ছিল, সেইভাবেই হাত থেমে গেল, তিনি যেন 
চিত্রার্পিত হয়ে রইলেন । তারপর ঘোর ভেঙে অস্ফুট স্বরে বললেন, আমার প্রভু ! 

স্বামীজি সহাস্যে বললেন, কেমন আছ, মার্গট ? 

যেন ঠিক আগের মতন, মাঝখানে কিছুই ঘটেনি । 

নিবেদিতা একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন । 

স্বামীজি বললেন, না, বেশিক্ষণ থাকব না। মঠে ফিরতে হবে । তুমি কেমন আছ, দেখতে 
এলাম । 

নিবেদিতা বললেন, আপনি আমাকে বিশুদ্ধ আনন্দের সন্ধান দিয়েছেন । আমি আর কখনও 


৪৯১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


খারাপ থাকি না । 

সত্যিই আর বেশিক্ষণ রইলেন না স্বামীজি । হঠাৎ হাঁপানির টান এসেছে, সেটা তিনি 
নিবেদিতাকে জানাতে চান না। নিবেদিতা বিশেষ কথা বলতে পারলেন না, শুধু স্থির দৃষ্টিতে 
স্বামীজিকে দেখছেন । 

যাবার আগে স্বামীজি বললেন, শিগগির একদিন মঠে এসো । 

কয়েকদিন পরই ভোরবেলা নিবেদিতা এসে উপস্থিত । গুরুর পায়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম 
করলেন । নিবেদিতা পরেছেন কাঁধ থেকে পা পর্যন্ত লুটোনো সাদা রঙের গাউন, গলায় রুদ্রাক্ষের 
মালা । 

স্বামীজি সকৌতৃকে বললেন, না ডাকলে বুঝি তুমি আর আসতে না? 

নিবেদিতা বললেন, মায়াবতী থেকে ফিরেই আমি এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু তখন 
জানতে পারলাম আপনি নদিয়ার কোন গ্রামে গেছেন, কবে ফিরবেন ঠিক নেই । 

স্বামীজি বললেন, হ্যা গিয়েছিলাম বটে বড় জাগুলিয়ায়, আমার এক শিষ্যা মৃণালিনী বসু খুব করে 
ডেকেছিল । ভেবেছিলাম, গ্রামে গিয়ে থাকলে শরীর সারবে, এক সপ্তাহ রইলাম, বিশেষ কিছু সুবিধে 
হল না। 

নিবেদিতা বললেন, আপনি সর্বক্ষণ আমার হৃদয়ে রয়েছেন। অনেক দূরে থাকলেও আপনাকে 
খুব কাছে অনুভব করি । 

স্বামীজি বললেন, তুমি তো প্রাতরাশ খেয়ে আসোনি, দাঁড়াও, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি । 

নিবেদিতা উঠে গিয়ে সাহায্য করতে গেলে স্বামীজি আবার তাঁকে বললেন, তুমি চুপটি করে বসো, 
আমি নিজের হাতে তোয়ের করব । 

স্বামীজি তাঁদের মতভেদ, ওকাকুরা প্রসঙ্গ একেবারেই উত্থাপন করলেন না । গুনগুন করে গান 
গাইতে গাইতে খাদ্য প্রস্তুত করতে লাগলেন । কাঁঠালের বিচি সেদ্ধ, আলুসেদ্ধ । দু চামচ সাদা ভাত 
আর পাথরের গেলাসে বরফ দিয়ে ঠাণ্ডা করা দুধ । 

টেবিলের ওপর একটি পিরিচে সে সব সাজিয়ে দিলেন । নিবেদিতা জিজ্ঞেস করলেন, এ কী, 
আপনি আমার সঙ্গে খেতে বসবেন না ? 

স্বামীজি বললেন, আজ যে একাদশী, আমার উপোস । আজ মঠে নিরামিষ, তাই তোমাকে আর 
কিছু দিতে পারলাম না। 

নিবেদিতা বললেন, আপনি নিজের হাতে যা দেবেন, তা-ই অমৃত । নিরামিষ সাত্বিক আহার 
আমার খুব পছন্দ । 

যেন মাঝখানে কিছুই হয়নি, আগেরই মতন সব কিছু, স্বামীজি রঙ্গ রসিকতা করতে লাগলেন 
নিবেদিতার সঙ্গে । আহার শেষ হবার পর নিবেদিতা হাত ধোবার জন্য একটি জলের জগ তুলে 
নিতেই স্বামীজি হা-হা করে উঠে বললেন, দাঁড়াও, দাঁড়াও, আমি তোমার হাত ধুইয়ে দেব । 

নিবেদিতার উচ্ছিষ্ট মাখা হাতে জল ঢেলে দিতে লাগলেন স্বামীজি । তারপর একটি পরিষ্কার সাদা 
তোয়ালে দিয়ে মুছতে শুরু করলেন সেই নরম, চম্পকবর্ণ আঙুলগুলি । নিবেদিতা বিস্ময়ে বিমৃঢ় 
ভাবে তাকিয়ে রইলেন স্বামীজির মুখের দিকে । জিজ্ঞেস করলেন, এ কী করছেন? এ সব তো 
আপনার জন্য আমারই করার কথা ! | 

স্বামীজি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বললেন, যিশু তাঁর শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন মনে নেই ? 

নিবেদিতার চক্ষে জল এসে গেল । যিশু তো ওই কাজ করেছিলেন তাঁর জীবনের শেষ দিনে। 
এ কী অলক্ষুণে কথা বলছেন স্বামীজি ? 

উদগত অশ্রু কোনওক্রমে চেপে নিবেদিতা বললেন, আপনি কয়েক মাস আগে জো 
ম্যাকলাউডকে বলেছিলেন, আপনি চল্লিশ বছরের বেশি বাঁচবেন না। তা শুনে জো কী বলেছিল, 
আপনার মনে আছে ? আপনি গৌতম বুদ্ধের ভক্ত, বুদ্ধের জীবনের বড় কাজ তো তাঁর চল্লিশ বহুর 
বয়েস থেকে আশি বছর বয়েসের মধ্যেই হয়েছিল । আপনি এর মধ্যে এ সব কথা ভাবছেন কেন? 


৪৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আপনার জীবনের অনেক কাজ বাকি ! 

স্বামীজি ধীর স্বরে বললেন, আমার যা দেবার ছিল তা দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই 
হবে। 

নিবেদিতা ব্যাকুল ভাবে বললেন, আপনি আরও অনেক কিছু দিতে পারেন । আপনার মতন আর 
কে পারবে ? 

দূরের দিকে তাকিয়ে স্বামীজি অনেকটা আপন মনে বললেন, বড গাছের ছায়া ছোট গাছগুলোকে 
বাড়তে দেয় না। তাদের জায়গা করে দেবার জন্যই আমাকে যেতে হবে । আমি চলে গেলেও কাজ 
থেমে থাকবে না। এই বেলুড়ে যে আধ্যাত্মিক শক্তির ক্রিয়া শুরু হয়েছে, তা দেড় হাজার বছর ধরে 
চলবে । তা একটা বিরাট বিশ্ববিদ্যালয়ের রূপ নেবে । মনে কোরো না, এটা আমার নিছক স্বপ্ন বা 
কল্পনা, এ আমি চোখেব সামনে দেখতে পাচ্ছি। 

এরপর নিবেদিতার সঙ্গে অনেকক্ষণ সময় কাটালেন, শরীরে কোনও অসুস্থতা বোধ করলেন না । 
কিন্তু পরদিনই শরীর আবার বেশ দুর্বল হয়ে গেল। বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। তবু 
জোর করে উঠলেন । কালীপৃজার অনেক ব্যবস্থা বাকি আছে। ব্রক্মানন্দকে আবার দু দিনের জন্য 
কলকাতা যেতে হবে । 

নীচে এসে বসলেন সকলের সঙ্গে । গতকাল সারাদিন উপবাস ছিল, তবু আজ কিছু খেতে ইচ্ছে 
করছে না। শুধু এক গেলাস ঠাণ্ডা দুধ চেয়ে নিলেন । অন্য দিন তিনিই মধ্যমণি, অন্যরা তাঁর কথা 
শোনে । আজ তিনি চুপ, বাকি সবাই কথা বলে যাচ্ছে । দুধ পান শেষ হয়ে গেছে, এই সময় একটু 
তামাক খেতে ইচ্ছে করে, সে জন্যও কারুকে অনুরোধ করলেন না, শুন্য কাচের গেলাসটা হাতে ধরে 
তিনি বসে রইলেন উদাসীন মুখে । 

এক সময় তাঁর মনে হল, সকলে যেন বড় বেশি কথা বলছে। এত কথা কেন ? তাঁর কান ঝাঁঝা 
করতে লাগল । বাইবে পাখি ডাকছে, পোষা হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, বাঘা নামের কুকুরটা একবার 
উকি দিয়ে গেল, আকাশে কালো মেঘের পাশে পাশে রূপোলি রেখা, সে সব দিকে কারুর মন নেই, 
শুধু কথা আর কথা ! 

স্বামীজির হাত থেকে কাচের গেলাসটা খসে পড়ে চূর্ণ বিচুর্ণ হয়ে গেল। 

সেই সঙ্গে সবাই চকিত হয়ে তাঁর দিকে তাকাল । ব্রহ্মানন্দ জিজ্ঞেস করলেন, কী হয়েছে নরেন, 
শরীর খারাপ লাগছে ? 

স্বামীজি কোনও উত্তব দিলেন না। ব্ৰহ্মানন্দ প্রায় জোর করে স্বামীজিকে ওপরে পাঠিয়ে দিলেন, 
ব্ৰজেন নামে একটি তরুণ শিষ্য সঙ্গে গেল তাঁর সেবার জন্য । নিজের ঘরে গিয়ে স্বামীজি জোর করে 
গ্রন্থপাঠে মন বসাবার চেষ্টা করলেন বটে, কিন্তু ঘুমিয়ে পড়তে লাগলেন বার বার । 

আশ্চর্য মানুষের শরীর | পরদিন ব্রাহ্ম মুহূর্তেরও আগে স্বামীজির ঘুম ভাঙা মাত্র নিজেকে খুব 
টাটকা মনে হল, শিরা-উপশিরা সব চাঙ্গা, ব্যাধি বালাইয়ের চিহ্নমাত্র নেই । হাঁটতে গিয়ে দেখলেন, 
পায়ে ব্যথা করছে না। চোখের দৃষ্টিও যেন আবার উজ্জ্বল । 

ধ্যান-জপ করলে মন একাগ্র হয়, তাতে শরীর আরও ভাল থাকে । আজ তিনি ঠাকুরের ঘরে বসে 
তন্ময় হযে চক্ষু বুজে রইলেন প্রায তিন ঘণ্টা । তারপর চোখ মেলতেই তাঁর খুব ক্ষুধা বোধ হল । না 
খেয়ে খেয়ে শরীরটা আরও জীর্ণ হয়ে যাচ্ছে । স্বামীজি ঠিক করলেন, আজ কোনও নিয়ম মানবেন 
না, আজ নুন, তেল, মশলা দিয়ে রান্না ব্যঞ্জন খাবেন ভাতের সঙ্গে । অম্বল খাবেন । 

সোনায় সোহাগার মতন আজই জুটে গেল ইলিশ । গঙ্গার ইলিশ মাছ ধরা হচ্ছে, স্বামী প্রেমানন্দ 
মঠের জন্য ইলিশ কিনছেন, স্বামীজি খবর পেয়ে সেখানে গিয়ে দাঁড়ালেন । ইলিশ দেখে মন উচাটন 
হয় না, এমন বাঙালি কজন আছে? স্বামীজি নিজে মাছ পছন্দ করতে লাগলেন । পদ্মা নদীতে 
ইলিশ মাছ ধরা দেখেছিলেন, সেই তুলনায় গঙ্গার ইলিশ যেন আকারে আরও বড়, আর অঞ্গরাদের 
মতন আকৃতি । 


ব্ৰজেন নামে শিষ্যটি পূর্ববঙ্গ থেকে এসেছে, তাকে জিজ্ঞেস করলেন, কী রে বাঙাল, তোদের 
৪৯৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


-দেশে এত ভাল ইলিশ পাওয়া যায় ! 

ব্ৰজেন জাঁক করে বলল, আমাদের পদ্মার ইলিশ আরও বড় হয় ! 

স্বামীজি বললেন, ইস, আমি দেখিনি বুঝি ! গঙ্গার ইলিশের মতন স্বাদ ওই ইলিশের হয় না। 
হারে, তোদের বাঙাল দেশে নাকি ইলিশ মাছের পুজো হয়? 

ব্ৰজেন বলল, সে তো সরস্বতী পুজোর পর । দুর্গা পুজোর বিজয়া দশমীর পর ইলিশ মাছ খাওয়া 
নিষেধ, আবার সরস্বতী পুজোর পর জোড় ইলিশ ঘরে আনতে হয়। 

স্বামীজি বললেন, মঠের জন্য এ বছর তো এই প্রথম ইলিশ কেনা হল, কী দিয়ে তোরা পুজো 
করিস কর না! 

তারপর প্রেমানন্দকে বললেন, আজ মঠে লোক কম, শুধু ঝোল করতে বলিস না, গোটা কতক 
ইলিশ ভাজাও খাব | ভাজার মাছ আর ঝোলের মাছের স্বাদই সম্পূর্ণ আলাদা । আর একটু মাছের 
অন্বল করতেও বলে দিস। 

তারপর স্বামীজি আবার ঠাকুরের ঘরে গিয়ে পূজায় বসলেন । এবার একা, দরজা-জানলা পর্যন্ত 
বন্ধ । 

বেলা সাড়ে এগারোটায় বেরিয়ে এলেন সে ঘর থেকে । বেশ জোরে জোরে একটা গান ধরলেন, 
“মা কি আমার কালো রে, কালরূপা এলোকেশী হৃদিপদ্ম করে আলো রে... । আজ আর কণ্ঠের 
জড়তা নেই, হাঁপানি নেই । গান থামিয়ে প্রেমানন্দকে বললেন, হারে বাবুরাম, কালীপুজোয় কি পাঁঠা 
বলি হবে ? বলি না হলে কি মায়ের পুজো পূণঙ্গি হয় ? 

প্রেমানন্দ বললেন, মাতা ঠাকুরানী কি মত দেবেন ? সেবারে আপত্তি করেছিলেন । 

স্বামীজি বললেন, সে তো দুগাপুজোয় । কালীপুজোয় রাজি হন কি না ওঁর কাছে একবার জেনে 
আসলে হয়। এবার অনেক লোককে ডাকতে হবে । আমার বাড়ির লোকদের আনার ব্যবস্থা করা 
দরকার । 

এর মধ্যে খাবার ঘণ্টা বেজে উঠল । স্বামীজি ব্যস্ত হয়ে বললেন, চল, চল, ইলিশ মাছের ঝোল 
ঠাণ্ডা করা মহাপাপ । দ্বিতীয়বার গরম করলেও সেই স্বাদ থাকে না। 

অনেকদিন বাদে বেশ তৃপ্তি করে খেলেন স্বামীজি । ইলিশ মাছ ভাজার তেল দিয়ে মেখে ভাত 
খেলেন, তারপর ডালের সঙ্গে মাছভাজা । ঝোল তেমন ঝাল হয়নি বলে নিজেরটায় আরও কাঁচা 
লঙ্কা ডলে নিলেন, আঙুলে অন্বল চাটতে চাটতে প্রেমানন্দকে বললেন, একাদশী করতে করতে কী 
রকম খিদে হয়েছে দেখছিস ! থালা-বাটি-গেলাসও যে খেয়ে ফেলিনি, এই রক্ষে । 

খাওয়ার পর বিশ্রাম করতে গিয়েও ফিরে এলেন এক ঘণ্টার মধ্যে । প্রেমানন্দকে ডেকে তুলে 
বললেন, ওঠ, ওঠ, সন্ন্যাসীর পক্ষে দিবানিদ্রা খারাপ । আমার আজ ঘুমই এল না। মাথাটা একটু 
ব্যথা ব্যথা করছে কেন বল তো ? খুব বেশিক্ষণ ধ্যান করা হয়েছে, তাই ব্রেন উইক লাগছে। চল 
পড়াশুনো করি, তাতে মাথা ঠিক হয়ে যাবে | 

দু'জনে এলেন লাইব্রেরি ঘরে । সেখানে কয়েকজন তরুণ সন্যাসী পাঠে নিমগ্ন । স্বামীজি 
বললেন, কী করছিস তোরা সব ? ভাল করে বেদ পড়বি। গীতার নিজস্ব ভাষ্য তৈরি করে নিতে 
হবে । তার জন্য সংস্কৃত ব্যাকরণটা আগে ভাল করে শেখা দরকার । পাণিনি ছাড়া গতি নেই। আয় 
সকলে মিলে আজ পাণিনি পড়ি । 

তাদের পাণিনির ব্যাকরণ পড়াতে লাগলেন স্বামীজি | ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল । অত কঠিন 
বিষয়, যাতে সহজে দন্ত্ফুট করা যায় না, তা নিয়েও সরস আলোচনা করতে লাগলেন । এক সময় 
প্রেমানন্দ এসে বললেন, আর কত পড়ানো হবে ? তিন ঘণ্টা হয়ে গেল, তোমার না মাথা ব্যথা 
করছিল ? | 

স্বামীজি বই নামিয়ে রেখে দু' হাত ছড়িয়ে বললেন, তাই নাকি, এতক্ষণ ? তা হলে এখন একটু 
মুক্ত বায়ু সেবন করা দরকার । 

বাইরে এসে প্রেমানন্দের সঙ্গে হাঁটতে লাগলেন স্বামীজি । মঠের চত্বর পেরিয়ে রাস্তায় । 


৪৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


খানিকটা যাবার পর প্রেমানন্দ বললেন, এবার ফেরা যাক । অনেকদিন তো এতটা হাঁটোনি । 

স্বামীজি হেসে বললেন, ইলিশ মাছ খেয়ে আজ যেন নবযুবকের মতন শক্তি এসেছে । একটুও 
কষ্ট হচ্ছে না। চল, আরও যাই । 

চলে এলেন বেলুড় বাজার পর্যন্ত । প্রেমানন্দ এবার ফেরার জন্য জোর করতে লাগলেন । 
স্বামীজি থমকে দাঁড়িয়ে বললেন, দ্যাখ বাবুরাম, কদিন ধরে আমার একটা কথা মনে হচ্ছে । আমাদের 
এখানে একটা বেদ বিদ্যালয় স্থাপন করা দরকার । যেখানে শুধু বেদ পড়ানো হবে । 

প্রেমানন্দ বললেন, এখন এই যুগে এত বেদ পড়ে কী হবে? 

স্বামীজি বললেন, আর কিছু না হোক, কুসংস্কারগুলো দূর হবে । আমাদের দেশের অধিকাংশ 
মানুষই তো বেদ গ্রন্থখানি চক্ষেও দেখেনি । মুসলমান-বাড়িতে কোরান থাকে, খ্রিস্টান-বাড়িতে 
বাইবেল থাকে, কটা হিন্দুর বাড়িতে বেদ থাকে বলতে পারিস ? অশিক্ষিত পুরুতগুলো কথায় কথায় 
বলে, বেদে অমুক আছে তমুক আছে, নিজেরা বেদ কখনও পড়েও দেখেনি । আমাদের দেশে এই 
যে স্ত্রী-পুরুষের ভেদ করে, মেয়েদের শিক্ষা দেয় না, এ তো বেদ-বিরুদ্ধ। এ সব পরবর্তী স্মৃতির 
অনুশাসনের ব্যাপার । যে-দেশে, যে-জাতে মেয়েদের পুজা নেই, সে দেশ কোনও কালে বড় হতে 
পারে না। পুণা থেকে বেদের মূল সংস্করণ আনাতে হবে । চল, আজই গিয়ে চিঠি লিখে ফেলি । 

এবারে দ্রুত পদে ফিরতে লাগলেন । এক ধনী-পরিবারের বাড়ি-সংলগ্ন বাগানের পাশ দিয়ে যেতে 
যেতে সেদিকে তাকিয়ে বললেন, হায় রে, বাগানের কী ছিরি ! আমাদের দেশের বেশির ভাগ মানুষ 
বাগানের মর্ম বোঝে না। বাড়ি করার সময় ক'জন বাগান রাখার কথা ভাবে ? বাগান থাকলেও যত 
নেয় না। ইওরোপ-আমেরিকায় ছোট ছোট বাড়ির সঙ্গেও এক চিলতে বাগান অন্তত থাকবেই । 
বাড়ির মালিক নিজের হাতে আগাছা ছাঁটে । আমেরিকায় লেগেট সাহেবের বাড়িতে আমি অতিথি 
ছিলাম, আহা কী বাগান, যেন স্বগেদ্যান, শুধু পারিজাত বৃক্ষটি নেই। ওদের দেশের বড় বড় 
বাগানের যত্ব করার জন্য গুচ্ছের মালি রাখতে হয় না, মেশিন দিয়ে ঘাস কাটা যায়, পাইপে জল 
দেয় । আমি সেই বাগানে যখন ঘুরে বেড়াতাম... 

একটু আগে বেদ পাঠ সম্পর্কে নানা কথা বলছিলেন, এখন বাগানের আলোচনায় মেতে 
উঠলেন । আজ যেন তাঁকে কথায় পেয়ে বসেছে । প্রসঙ্গ থেকে প্রসঙ্গাস্তর । 

ফিরে এসে দু একজন অভ্যাগতর সঙ্গে আলাপ-আলোচনা চালালেন কিছুক্ষণ । সন্ধ্যার 
উপাসনার সময় এসে গেলে তিনি গাব্রোথান করলেন, ব্রজেনকে ডেকে নিয়ে উঠতে লাগলেন সিঁড়ি 
দিয়ে । ব্রজেনের কাঁধে হাত দিয়ে বললেন, শরীরটা বড় হালকা লাগছে, আজ বেশ আছি। তুই 
আমার জপের মালাদুটো দিয়ে বাইরে বসে থাক । দরকার হলে তোকে ডাকব । 

খানিকবাদেই হাঁক পাড়লেন, ব্যাজা, এই ব্যাজা ! 

ব্রজেন এসে তাঁর ঘরের দরজার কাছে দাঁড়াতেই তিনি বললেন, এত গরম লাগছে কেন রে, 
আকাশে মেঘ জমেছে বুঝি ? এত গুমোট । 

ব্ৰজেন বলল, না, আজ তো মেঘ নেই । আকাশ একেবারে পরিষ্কার । 

স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিশ্বাস পড়ছে দ্রুত । তিনি বললেন, জানলাগুলো সব 
খুলে দে। আমাকে একটু বাতাস কর । 

ব্ৰজেন দৌড়ে একটা হাতপাখা নিয়ে এল । স্বামীজি বিছানায় শুয়ে পড়ে বললেন, পা দুটো 
আবার ভার ভার লাগছে । অনেক হেঁটেছি তো। বেশ করে টিপে দে তো। 

ব্ৰজেন এক হাতে পা টিপে দিতে দিতে অন্য হাতে বাতাস করতে লাগল । একটু পরেই শাস্ত 
হলেন স্বামীজি । স্নেহের স্বরে জিজ্ঞেস করলেন, হ্যারে ব্যাজা, তুই যে বাড়িঘর ছেড়ে এত দূরে এসে 
এই মঠে পড়ে আছিস, তোর কোনও কষ্ট হচ্ছে না তো? 

ব্ৰজেন বলল, মোটেও না। এত আনন্দ, সব সময় মনে হয় নিজেদের লোকেদের সঙ্গেই আছি । 
তবে দু'একটা কথা মনে হয় বটে । কখনও কারুকে বলিনি, এখন বলব ? 

বললেন, বল। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৪৯৫ 


ব্ৰজেন বলল, সেই যে একবার এক পণ্ডিত এসেছিল উত্তর ভারত থেকে, আপনার সঙ্গে বেদান্ত 
বিচার করতে । আপনি তাকে বলেছিলেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ংকর হাহাকার উঠছে । প্রথমে 
তার নিরসনেব জনা-_এক মুষ্টি অম্নের জন্য স্বদেশবাসীর আর্তনাদ বন্ধ করার জন্য কিছু করুন, 
তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন | বেদাস্ত-ধর্মের সারমর্ম হচ্ছে এই যে, অন্নের 
অভাবে মুমুষু জনগণের প্রাণরক্ষার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করতে হবে |... আমরা কি তা 
পেরেছি ? 

স্বামীজি অন্যমনস্কভাবে বললেন, হ্যা, ত্যাগ আর সেবা, ত্যাগ আর সেবা ! 

শিষ্য আবার বলল, আর একবার সখারাম গণেশ দেউস্করের সঙ্গে দু'জন পঞ্জাবি ভদ্রলোক 
এসেছিলেন । পঞ্জাবে তখন দুর্ভিক্ষ চলছিল, তবু তাঁরা সে কথা না তুলে শাস্ত্র আলোচনায় আগ্রহ 
দেখাচ্ছিলেন । আপনার সঙ্গে তর্ক বেঁধে গেল। সেদিনে আপনার একটি কথা আমার মনে গেঁথে 
আছে। আপনি বলেছিলেন, মশাই, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে, সে 
পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন নেওয়া__ আর যা কিছু তা হয় ধর্মধ্বজিতা, নয় 
অধর্ম ! স্বামীজি, তাই-ই যদি হয়, তা হলে আমরা মঠে সারাদিন ধরে জপ-তপ আর শাস্ত্র পাঠ করছি 
কেন ? এখনও তো দিকে দিকে ক্ষুধার্তের হাহাকার । দেশটা আরও দরিদ্র হয়ে যাচ্ছে । 

স্বামীজি বললেন, আরও জোরে বাতাস কর । গরমে ঝাঁ ঝাঁ করছে শরীর । ওরে, আমরা 

ব্ৰজেন বললেন, আপনি এত বড় মানুষ, আপনি ডাক দিলে সারা দেশের মানুষ সে কথা শুনবে । 
বিভিন্ন জায়গায় সভা করে যদি আপনি বলেন... 

স্বামীজি বললেন, ওসব কথা এখন থাক । আমি বড় ক্লান্ত, বড় ক্লান্ত । মুখের রক্ত তুলে তুলে 
অনেক বক্তৃতা দিয়েছি । 

ব্ৰজেন বলল, স্বামীজি, আপনি যে দেশ-বিদেশে এত পরিশ্রম করে গেলেন, তার ফল কী হল? 

স্বামীজি মৃদু স্বরে, টেনে টেনে বললেন, শরৎও একদিন ওকথা জিজ্ঞেস করেছিল । ফল কী 
হয়েছে তার কিছুটা অন্তত তোরা দেখে যাবি । কালে এই পৃথিবীকে ঠাকুরের উদার ভাব নিতেই হবে, 
তার সূচনা হয়ে গেছে । এই প্রবল বন্যার মুখে সকলকে ভেসে যেতে হবে । 

ব্ৰজেন বলল, মঠ প্রতিষ্ঠার সময় আপনি বলেছিলেন, সর্বমতের, সর্বপথের 
আচগ্ালব্রান্দণ__সকলে যাতে এখানে এসে আপন আপন আদর্শ দেখতে পায় তা করতে হবে । 
সাহেবরা বেদ পড়ে, কিন্তু এ দেশের কোনও চণ্ডাল কি আজও বেদ পাঠের অধিকার পেয়েছে ? 

স্বামীজি যেন আর সেসব শুনতে পেলেন না, তাঁর দুই চক্ষু বুজে এসেছে, নিশ্বাসে ঘুমের শব্দ । 

শিষ্য নিষ্ঠার সঙ্গে গুরুর সেবা করে যেতে লাগল । জানলার বাইরে দেখা যাচ্ছে অস্পষ্ট রাত্রির 
আকাশ । বাতাস বইছে উ্থাল-পাথাল । এ সময় মঠ একেবারে শান্ত । গঙ্গাবক্ষে কোনও নৌকোয় 
কে যেন ভাটিয়ালি গান ধরেছে । দূরদেশি কোনও নাবিকের জন্য তার প্রেমিকার বিচ্ছেদ-বেদনার 
গান। কাছাকাছি এক মন্দিরে ঘণ্টা বাজছে । একটু বাদে ভোঁ দিতে দিতে চলে গেল এক যাত্রীবাহী 
স্টিমার । ঢেউগুলি ছলাৎ ছলাৎ করে এসে লাগছে তীরে, সেই শব্দ এখান থেকেও শোনা যায় । 

জীবন বয়ে চলেছে প্রতিদিনের নিয়মে । রাত প্রায় নস্টা, বিশ্বের এই ভূখণ্ডে আজকের জীবনযাত্রা 
প্রায় শেষ হতে চলল | আবার রাত্রি প্রভাত হবে, আবার শুরু হবে সংসারের কলরোল । সারাদিন ঠা 
ঠা পোড়া রোদ গেছে, রাত্রির বাতাস শাস্তি এনে দিয়েছে, আজ সকলের ভাল ঘুম হবে । 

ব্ৰজেন ঠায় বসে আছে, পা টেপা বন্ধ করে পাখা নেড়ে যাচ্ছে একমনে । স্বামীজি খানিকবাদে 
ডান দিকে পাশ ফিরলেন, তারপর শিশুরা যেমন ঘুমের মধ্যে কেদে ওঠে, সে রকম একটা শব্দ 
বেরুল তাঁর মুখ থেকে, ডান হাতখানা একবার কেঁপে উঠল । একটা গভীর নিশ্বাস পড়ার পর মাথাটি 
গড়িয়ে গেল বালিশ থেকে । 

ব্রজেন সঙ্গে সঙ্গে মাথাটি তুলে দিয়ে নিজের মুখটা ঝুঁকিয়ে আনল কাছে। স্বামীজি কি কিছু 
বলতে চাইছেন ? তিনি রাত্রে কিছু খেলেন না, খিদে পায়নি ? ঘরেই দুধ এনে রাখা আছে, মাঝে 


৪৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মাঝে রাত্রে শুধু এক গেলাস দুধ খান । আজ দিনের বেলা পেট ভরে খেয়েছেন অবশ্য । তাঁর 
ইলিশ মাছের প্রীতি বাঙালদেরও হার মানায় । 

দু' মিনিট বাদে স্বামীজি আবার পাশ ফিরে চিত হলেন । এবারেও খুব গভীর এক দীর্ঘশ্বাস 
বেরিয়ে এল । তারপর আর কোনও শব্দ নেই । 

মানুষের প্রতিদিনের ঘুম আর শেষ ঘুম কি এক হতে পারে ? দৃশ্যত একই রকম হলেও কিছু 
তফাত থাকে নিশ্চয়ই । নইলে ব্ৰজেন তৎক্ষণাৎ আর্তনাদ করে উঠবে কেন £ স্বামীজি, গুরুদেব বলে 
সে কয়েকবার ব্যাকুলভাবে ডাকল | লঠনটি খুব কাছে নিয়ে এসে দেখল । স্বামীজির চোখের মণি 
দুই ভুরুর মাঝখানে স্থির, বুকে নিশ্বাসের ওঠা-পড়া নেই । 

ব্ৰজেন কাঁদতে কাঁদতে ছুটে গেল নীচে । ঠিক তখনই খাবার ঘণ্টা পড়েছে, সন্ন্যাসীরা খেতে 
বসার উদ্যোগ করছিলেন, দৌড়ে ওপরে এলেন প্রেমানন্দ ও আরও কয়েকজন । কেউ নাড়ি 
দেখতে লাগলেন, কেউ আগে থেকেই কান্না শুরু করে দিলেন । এ কী ভাবসমাধি, না মহাসমাধি ? 
দু' একজন নিঃস্পন্দ বিবেকানন্দর কানেব কাছে বারবার শোনাতে লাগলেন শ্রীরামকৃষ্ণের নাম । 

বিশ্বাস করতে ইচ্ছে করে না, তবু বিশ্বাস না করে উপায় নেই ৷ মঠাধ্যক্ষ ব্ৰহ্মানন্দ আজ রাতে 
কলকাতায় থাকবেন । তখুনি লোক ছুটল ববানগর থেকে ডাক্তাবকে ধরে আনার জন্য, কানাই গেল 
বলরাম বসুর বাড়িতে ব্রন্মানন্দকে খবর দিতে । কাছেই নিবেদিতার বাসস্থান, কিন্তু তাঁকে সংবাদ 
দেওয়াব প্রযোজনীয়তা বোধ করল না কেউ । 

পরদিন সকালে এল সেই ভগ্রদূত। তার হাতে সারদানন্দের চিঠি । সেই চিঠি পাঠ করা মাত্র 
নিবেদিতার মাথা ঝিমঝিম কবতে লাগল, যেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন । সব শেষ? এ যে 
অসম্ভব ৷ তাঁর গুরু মাঝে মাঝেই মৃত্যুর কথা বলতেন বটে, কিন্তু নিবেদিতার মনে মনে দৃঢ় ধারণা 
ছিল, আরও অন্তত তিন-চার বছর স্বামীজি নিশ্চয়ই বাঁচবেন । দু'দিন আগেও তিনি তাঁকে হাসি-ঠাট্টা 
করতে দেখে এসেছেন । 

পবনে যা পোশাক ছিল তার ওপর একটা চাদর জড়িয়ে নিয়ে তক্ষুনি বেলুড় রওনা হলেন 
নিবেদিতা । দোতলায় স্বামীজির ঘরে তখন কয়েকজন চিকিৎসক ও সন্ন্যাসী-ভক্তদের বেশ ভিড় । 
কেউ কেউ পাগলের মতন হাত-পা ছুঁড়ে কান্নাকাটি করছে । শিয়রের কাছে এসে বসলেন নিবেদিতা, 
তাঁর গুরুর মুখ একটুও বিকৃত হয়নি, কিন্তু চক্ষুদুটি জবা ফুলের মতন টকটকে লাল, নাক ও মুখের 
দু'পাশে রক্তের রেখা । একজনের কাছ থেকে তুলো চেয়ে নিয়ে নিবেদিতা সেই রক্ত মুছে দিলেন । 
তাবপব পাখার বাতাস করতে লাগলেন আস্তে আস্তে । 

ঘরের মধ্যে অন্যরা কে কী করছে, তা লক্ষই করলেন না নিবেদিতা । তিনি এক দৃষ্টিতে চেয়ে 
রইলেন গুরুর মুখের দিকে । তাঁর চোখে অশ্রু নেই । তাঁর কান্না কেউ বুঝবে না। স্বামীজির সঙ্গে 
কত কথা বাকি রয়ে গেল ! ঘরের মধ্যে যদিও অসহ্য গরম, তবু নিবেদিতা বোধ করতে লাগলেন 
নিদারুণ নিঃসঙ্গতার শৈত্য । যদি এ সময় জো ম্যাকলাউডও পাশে থাকত ! জো কী ভালই না বাসে 
স্বামীজিকে । জো দীক্ষা নিয়ে স্বামীজির শিষ্যা হতে চায়নি, সে সবসময় বলত, আমি স্বামীজির 
বন্ধু। এ রকম বন্ধু কজন পায় ? নিবেদিতার সঙ্গে শেষ দেখার দিনেও জো'র প্রসঙ্গ একবার উঠতে 
স্বামীজি বলেছিলেন, ও পবিত্রতার মতন পবিত্র, প্রেমের মতন প্রেমময়ী । সেই জো কিছুই জানল 
না। ইংলন্ডে সপ্তম এডোয়ার্ডের রাজ্যাভিষেক দেখার জন্য গত মাসে ইওরোপ চলে গেছে। ৪ঠা 
জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে স্বামীজি চলে গেলেন, তাঁর কত আমেরিকান বন্ধু ও ভক্ত আছে, 
তারা এখন স্বাধীনতা দিবসের উৎসবে মেতে আছে । 

বেলা দুটোর সময় একজন নিবেদিতাকে বলল, এবার উঠতে হবে । 

নিবেদিতা সরে গেলেন । স্বামী বিবেকানন্দর দেহকে গঙ্গাজলে স্নান করিয়ে, নতুন গৈরিক বস্ত্র 
পরিয়ে, রাশি রাশি পুষ্পমালা দিয়ে সাজিয়ে নিয়ে যাওয়া হল নীচে । সামনের চত্বরে বেলগাছটির 
নীচে প্রস্তুত হয়েছে চিতা । যখন মন্ত্র পাঠ হচ্ছে, তখন নিবেদিতা লক্ষ করলেন, স্বামীজির ব্যবহৃত 
জিনিসপত্রও শবদেহর ওপরে দেওয়া হচ্ছে । তার মধ্যে রয়েছে একটা চাদর, সেটা এই পরশুদিনও 


৪৯৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিবেদিতা দেখেছিলেন তাঁর গুরুর গায়ে । তিনি সারদানন্দকে জিজ্ঞেস করলেন, ওই চাদরটা 
স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিলে হয় না? 

সারদানন্দ বললেন, পরিধেয় সব বস্ত্র পুড়িয়ে ফেলাই নিয়ম । তবে তুমি যদি রাখতে চাও, তা 
হলে ওটা তোমাকে দিয়ে দিতে পারি । 

নিবেদিতা কয়েক মুহুর্ত ভাবলেন । অন্য কেউ কিছু নিচ্ছে না, তাঁর পক্ষে চাদরটা নিয়ে নেওয়া 
আদিখোতা হয়ে যাবে না তো ? কে আবার কী মনে করবে, বরং থাক | অস্তত একটা টুকরোও যদি 
জো ম্যাকলাউডের জন্য কেটে নেওয়া যেত । সঙ্গে কোনও কাঁচি বা ছুরিও নেই । কারুর কাছে 
চাইতেও ইচ্ছে হচ্ছে না। 

চন্দনকাঠের চিতায় ঢালা হল প্রচুর ঘি। জ্বলে উঠল আগুন । কাল এই সময় যে মানুষটি মহা 
উৎসাহে শিষ্যদের পাণিনির ব্যাকরণ পড়াচ্ছিলেন, আজ তিনি নেই। আজকের সংবাদপত্রে তাঁর 
তিরোধান সংবাদ ছাপা হয়নি বলে বেশি লোক জানতে পারেনি, তবু মুখে মুখে খবর ছড়াচ্ছে, এখনও 
নৌকোয় করে দলে দলে লোক আসছে । 

মনুষ্য শরীর দাহ করার দৃশ্য আগে দেখেননি নিবেদিতা । আজ প্রথম দেখছেন, এবং দেখছেন 
তাঁর সবচেয়ে প্রিয় মানুষটির নশ্বর শরীর শেষ হয়ে যাচ্ছে । নিবেদিতার বুক এমনই শূন্য, যে অশ্রুও 
নেই । তিনি বসে রইলেন ঘণ্টার পর ঘণ্টা । কেউ বিশেষ কথা বলছে না তাঁর সঙ্গে । একটা সাস্তবনা 
বাক্যও কেউ বলেনি, যেন তিনি এখানকার কেউ না। নিবেদিতা অবশ্য এসব ভ্ুক্ষেপও করছেন 
না। শুধু দেখছেন আগুন | 

ক্রমে বেলা পড়ে এল, সুযাস্তে বণট্যি হল আকাশ । তখনও চিতার আগুন লকলক করছে। 
হঠাৎ এক সময় নিবেদিতাব এক হাতে কী যেন লাগল । তিনি চমকে পাশে তাকালেন । স্বামীজির 
সেই চাদরখানির একটা টুকরো চিতা থেকে উড়ে এসে পড়েছে তাঁর কাছে । 


৬৪ 


ট্রেন থেকে নেমে গরুর গাড়িতেও যেতে হল অনেকখানি পথ । খড় বিছিয়ে তার ওপর একটা 
চট পাতা, দিব্যি বিছানার মতন, শুয়ে যাওয়া যায় । একটানা ক্যাঁচর-কোঁচর শব্দ শুনতে শুনতে ঘুম 
আসে, বারীন্দ্র প্রথম থেকেই ঘুমোচ্ছে, ভরত জেগে আছে । উপুড় হয়ে শুয়ে দেখছে পথের দৃশ্য । 
বাংলার গ্রাম দেখার অভিজ্ঞতা তার বিশেষ নেই। মাটির রাস্তাটি খানাখন্দে ভরা, দু পাশে 
ধানখেত । এখনও ধান পাকার সময় হয়নি, দিগন্ত পর্যন্ত সবুজের ঢেউ । অনেক দুরে দূরে গ্রাম, 
চাষের খেতই বেশি । এত ফসল দেখলে বিশ্বাসই করা যায় না যে এ দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয় । 
গত বৎসরের দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, এই তো ইংরেজ শাসনের সুফল ! 

রাস্তাটা এক একবার যাচ্ছে কোনও গ্রামের পাশ দিয়ে । এদিককার গ্রামে একটাও পাকা বাড়ি 
দেখা যায় না, সবই মাটির বাড়ি, খড়ের ছাউনি | কোনও লোকের গায়েই জামা নেই, অবশ্য এখন 
গ্রীষ্মকাল, শীতেও এদের অতিরিক্ত পরিধান কিছু থাকে বলে মনে হয় না । ভরত উড়িষ্যার গ্রামাঞ্চল 
কিছু কিছু দেখেছে, প্রায় একই রকম প্রকৃতি, তবে কটক ছাড়ালেই কিছু পাহাড়-টিলা চোখে পড়ে । 
বাংলার এই অঞ্চল একেবারে সমতল । 

হঠাৎ এক জায়গায় জোর ঝাঁকুনি লাগতেই বারীন্দ্র ধড়মড় করে উঠে বসল । গাড়োয়ানকে 
জিজ্ঞেস করল, কোথায় এলাম ? মেদিনীপুর শহর আর কত দূর ? 

গাড়োয়ান জানাল, আর বেশি দূর নেই, ক্রোশ খানেক হবে । 


৪৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বারীন্দ্র ব্যস্ত হয়ে বলল, থামাও থামাও, আমরা এখানেই নামব । 

পোঁটলা-পুটলি নিয়ে দুজনে নেমে পড়ল মাঠের মধ্যে । গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দেওয়া 
হল । ঠাঁঠা রোদ, গরম হাওয়া বইছে । কাছেই একটা পুরনো বট গাছ, তার তলায় কিছু পোড়া কাঠ 
ও ভাঙা হাঁড়ি-কলসি ছড়ানো, সম্ভবত সেটা স্থানীয় শ্মশান । সেখানকার ছায়ায় গিয়ে দাঁড়িয়ে বারীন্দ্র 
বলল, শোনো ভরতদাদা, এখান থেকে আমাদের ছাড়াছাড়ি, আমরা একসঙ্গে শহরে ঢুকলে কেউ 
সন্দেহ করতে পারে । নতুন মানুষ দেখলেই লোকে সন্দেহ করে । এই শহরে আমার এক মামা 
থাকে, সত্যেন মামা, আমি গিয়ে উঠব তার বাড়িতে । তুমি যার বাড়িতে থাকবে, তার নাম হেমনন্দ্র 
কানুনগো, আমাদের সমিতির খুব বড় একজন কর্মী । আগে থেকে বলা আছে, তোমার ওখানে 
থাকার ব্যবস্থা হয়ে যাবে । 

ভরত জিজ্ঞেস করল, তার বাড়ি আমি চিনব কী করে ? মানুষটাকেও চিনি না। 

বারীন্দ্র বলল, চেনা খুব সহজ । শহরে ঢুকে তুমি প্রথমে পোস্ট অফিসের খোঁজ করবে । পোস্ট 
অফিস পেয়ে গেলে সেখানে জিজ্ঞেস করবে কানুনগোদের বাড়িটা কোথায় । মোটামুটি কাছেই 
হবে । দিনের বেলা আর আমাদের দেখা হবে না, সন্ধের পর কোনও গোপন জায়গা ঠিক করা 
থাকবে, সে তুমি খবর পেয়ে যাবে । ও ভাল কথা, আমরা আর কেউ কারুর নাম ধরে ডাকব না, 
এখন থেকে তোমার নাম উ-বাবু ! 

ভরত বলল, ঙ-বাবু ! সে আবার কী রকম নাম ? 

বারীন্দ্র বলল, ক-খ-গ-ঘ এই চারটে অক্ষর যে আগেই খরচ হয়ে গেছে । আমাদের লিডার, মানে 
দলনেতা হচ্ছেন ক-বাবু । কখনও তার আসল নাম জানতে চাইবে না, জানলেও উচ্চারণ করবে 
না। আমি হলাম গ-বাবু । 

ভরত বলল, ঙ-বাবু কেমন যেন বিচ্ছিরি শোনাবে । কাঁদুনে ছোট ছেলের মতন । আমি তবে 
ভ-বাবু হয়ে যাই ! 

বারীন্দ্র বলল, আবে না, না, আসল নামের আদ্যক্ষর চলবে না। তা হলে তো সহজেই বোঝা 
যাবে । ঠিক আছে, ঙ পছন্দ না হলে তুমি চ-বাবু হয়ে যাও ! এখন আমি আগে যাচ্ছি, তুমি 
খানিকক্ষণ বাদে রওনা হয়ো ! 

বারীন্দ্র নিজের পুটলি কাঁধে নিয়ে সামনে এগিয়ে গেল । সে বাঁকের আড়ালে মিলিয়ে গেলেও 
ভরত দাঁড়িয়ে রইল খানিকক্ষণ । সম্পূর্ণ একজন অচেনা মানুষের বাড়িতে তাকে আশ্রয় নিতে হবে । 
তার চেয়ে কোনও হোটেল-সরাইখানায় উঠলে হত না ? অবশ্য এ সব জায়গায় সে রকম আছে কি 
না তাই-ই বা কে জানে ! রেল স্টেশনে নামার পর পুলিশের এক সেপাইকে দেখে বারীন্দ্র উত্তেজিত 
হয়ে বলেছিল, দাদা, ও দিকে তাকিয়ো না, আমার সঙ্গে আর কথা বলবে না, আমাকে না চেনার ভান 
করে গেটের বাইরে চলে যাও ! 

ভরত এ রকম উত্তেজনার কারণ বুঝতেই পারেনি । সে সেপাইটি খৈনি টিপতে টিপতে একজন 
ফেরিওয়ালার সঙ্গে গালগল্প করছিল । পুলিশ তাদের সন্দেহ করবে কেন ? এই ক মাসে তো 
সার্কুলার রোডে এক আখড়ায় মাঝে মাঝে কুস্তি আর লাঠিখেলা হয়েছে । এ রকম শরীরচচয়ি তো 
কোনও সরকারি নিহেধ নেই ! তাও সেই আখড়ায় শরীরচর্চা যত না হয়েছে, তার চেয়ে গুলতানিই 
হয়েছে বেশি । এখানেও ট্রেন থেকে অনেক লোক নামল, শুধু তাদের দু জনকে আলাদা করে কেউ 
সন্দেহ করতে যাবে কেন ? 

হেমচন্দ্ৰ একজন তিরিশ-বত্রিশ বছরের বিবাহিত ব্যক্তি । ভরতকে সে মান্য অতিথির মতন 
অভ্যর্থনা জানাল এবং পৃথক একটি ঘর দিল। কিছুক্ষণ আলাপ-পরিচয়ের পর ভরত বুঝতে পারল, 
হেমচন্দ্র একজন বিচিত্র চরিত্রের মানুষ, বিজ্ঞান থেকে শিল্পকলা পর্যন্ত বহু বিষয়ে তার আগ্রহ । 
কলেজ জীবনে এফ এ পড়তে পড়তে হঠাৎ ছেড়ে দিয়ে ভর্তি হয়েছিল মেডিক্যাল কলেজে । 
কিছুদিন পর ডাক্তারি পড়তে আর ভাল লাগল না, খুব ছবি আঁকার ঝোঁক হল, ভর্তি হল গিয়ে 
সরকারি আর্ট স্কুলে । বছর দু-এক পরে মনে হল, ওখানেও আর কিছু শেখার নেই । তারপর থেকে 


৪৯৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছাত্রজীবন ঘুচে গেল । জীবিকার জন্য হেম এখন একটা ইস্কুলে ড্রয়িং শেখায়, আর একটা কলেজে 
কেমিস্ট্রির ডেমনস্ট্রেটের । এর পরেও সময় পেলেই একা একা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় । 

ভবতের আশ্চর্য লাগল দেখে যে হেমচন্দ্র বিবাহিত, সংসারী মানুষ ! ছেলেমেয়ে আছে, তবু কেন 
সে গুপ্ত সমিতি গড়ার ঝুঁকি নিয়েছে ? বারীনের আখড়ায় যে কজন জুটেছে, তারা সবাই নিতান্ত 
ছেলে-ছোকরা, বিয়ে-থা করেনি, বাড়ির কোনও দায় দায়িত্ব নেই। ভরতের কথা আলাদা, তার 
বয়েস এদের থেকে বেশি, কিন্তু তার কোনও চাল্চুলো নেই, কোনও পিছুটান নেই । সে অনেকটা 
কৌতূহলের বশেই এদের সঙ্গে যোগ দিয়েছে । হেম একরোখা ধরনের মানুষ, খুব পড়য়া, সংসারের 
অবস্থা তেমন সচ্ছল না হলেও সে প্রচুর বই কেনে । তার বিশেষ আগ্রহ ইতিহাসে, বিভিন্ন দেশের 
স্বাধীনতার ইতিহাস পাঠ করে তার ধারণা হয়েছে যে পরাধীন অবস্থায় জীবন ধারণ করাই বৃথা । যে 
কোনও দেশেই স্বাধীনতা অর্জনের জন্য বেশ কয়েক হাজার যুবককে প্রাণ বিসর্জন দিতে হয়, হেম 
ঠিক করেই নিয়েছে যে সে দেশের জন্য প্রাণ দেবে । এই সিদ্ধান্ত তার নিজস্ব । বাড়ি ঘর, 
সত্রী-সন্তান-সংসারের প্রতি তার একটুও মায়া নেই। বিপ্লব শুরুর দিকে যারা প্রাণ দেয়, তাদেব 
অনেকেবই ইতিহাসে নাম থাকে না, কেউ তাদের কথা জানতে পারে না, হেম সে সম্পর্কেও সচেতন, 
এবং সে নাম-যশের কাঙাল নয় । সে হাসতে হাসতে বলে, যারা মিষ্টি খেতে ভালবাসে, তারা এক 
বাটি রাবড়ি খেলে যে রকম চরম আনন্দ পায়, আমার কাছে প্রাণ দেওয়াটা সে রকম চরম 
আনন্দেব । 

দুদিন ভরতকে বাড়ি থেকে বেরুতেই দেওয়া হল না। উঠোনের এক কোণের ঘরে সে দরজা 
বন্ধ করে থাকে, হেম ছাড়া আর কেউ সে ঘরে আসে না, হেমই তার খাবার এনে দেয় । যেন সে 
এক পলাতক ও আত্মগোপনকারী । ভরতের মজাই লাগে, সে কিছুই করেনি, অথচ তাকে লুকিয়ে 
থাকতে হচ্ছে কেন ? এটাই নাকি ক-বাবু অর্থাৎ নেতার নির্দেশ । সেই প্রধান নেতাকে ভরত এখনও 
চোখেই দেখেনি । 

দুপুরবেলা হেম কাজে চলে যায়, ভরত বাইরের দিকে একটা জানলা একটু ফাঁক করে বসে 
থাকে । দুপুরে তার ঘুমোনোর অভ্যেস নেই, হেমের কাছ থেকে সে বেশ কিছু বই চেয়ে নিয়েছে, 
ভরত বই পড়ে, ম্যাৎসিনি ও গ্যারিবলডির জীবনী পড়তে পড়তে মাঝে মাঝে চেয়ে থাকে বাইরের 
দিকে । খুব কাছেই একটি পোড়ো বাড়ি, শখ করে কেউ একটা দোতলা বাড়ি বানিয়েছিল, এখন 
দবজা-জানলা নেই, এক দিকের ছাদ ধসে পড়েছে, হয়তো বাড়ির সবাই এক সঙ্গে ওলাওঠা কিংবা 
পান বসন্ত রোগে নিঃশেষ হয়ে গেছে। গ্রামের দিকে এই সব বাড়িকে ভূতের বাড়ি বলে । বেশ কিছু 
আম-জাম-কাঁঠালের গাছ আছে সে বাড়ির বাগানে, পেছনে একটা পানাপুকুর । রোজই দুপুরে গোটা 
চার-পাঁচ বালক এসে সেখানে হুটোপাটি করে, হনুমানের মতন গাছে চড়ে লাফায় । এই সময় 
দশ-বারো বছর বয়েসী বালকদের' স্কুলে থাকার কথা, কিন্তু এরা বোধহয় স্কুল-পালানো, 
বাপে-তাড়ানো, মায়ে-খেদানো ছেলের দল । এরা ভুতুড়ে বাড়িকেও ভয় পায় না। 

খেলতে খেলতে ওই ছেলেরা নিজেদের মধ্যে মারামারি বাধিয়ে দেয় । তখন গালাগালির বন্যা 
ছোটে, হাতাহাতির পর তারা নিষ্ঠুরের মতন ইট-পাথর ছুঁড়ে পরস্পরকে আঘাত হানে । ভরতের 
ইচ্ছে করে দৌড়ে গিয়ে ওদের ছাড়িয়ে দেয়, কিন্তু তার বাইরে বেরুনো নিষেধ । 

মারামারির সময় একটি ছেলে থাকে এক দিকে, বাকি চার পাঁচজন এক দলে । একলা রোগা 
পাতলা ছেলেটির তেজ দেখলে আশ্চর্য হয়ে যেতে হয়, সে অসীম সাহসে রুখে দাঁড়ায়, খুব মার 
খেলে একের্বেকে ছোটে, কিন্তু কিছুতেই হার মানে না। কতকগুলো কাঁচা আম সে পেড়েছে, 
অন্যদের ভাগ দিতে রাজি নয়, ইটের ঘা খেয়ে তার মাথা দিয়ে রক্ত পড়ছে, তবু সে ছুটে পালাল । 

পরের দিন আবার ওই ছেলেরা খেলতে এল একসঙ্গে, যেন আগের দিন কিছুই ঘটেনি । কিছুক্ষণ 
বাদেই অবশ্য মারামারি শুরু হয়ে যায় । আজও রোগা ছেলেটির সঙ্গে অন্যদের লড়াই । এই 
ছেলেটির নাম খুদি, তার বন্ধুরা ওই নামে চ্যাঁচায়। আজ ওই খুদি এমন একটা কাণ্ড করল, যাতে 
ভরতেরই বুক ভয়ে কেঁপে উঠেছিল । খুদিব পরনে মালকোঁচা মারা খাটো ধুতি, খালি গা, ধুতির 


৫০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কোঁচড়ে অনেক আম বাঁধা, অন্যদের তাড়া খেয়ে পালাতে না পেরে সে সরসর করে পুকুরের ধারের 
একটা তালগাছের ডগায চড়ে বসল । অন্যরা তাল গাছ বেয়ে উঠতে পারে না, তারা এই শালা খুদি, 
এই শুয়োরের বাচ্চা খুদি বলে গালাগাল দিতে লাগল প্রাণ ভরে, তারপর ঢেলা ছুঁড়তে লাগল । 
তালগাছের মাথায় লুকিয়ে বসে থাকলে টিল লাগে না, কিন্তু সেখানে একটা চিলের বাসা, এক ঝাঁক 
চিল এসে ঠোকরাতে লাগল খুদিকে । তখনও সে গাছ বেয়ে নীচে নামল না, এক লাফ দিল 
পুকুবে । ভবত আতকে উঠল, অত উচু থেকে লাফ দিলে কেউ বাঁচে ? খুদি কিন্তু হাঁসের মতন দ্রুত 
সাঁতার কেটে চলে গেল পুকুরের অন্য পারে ! 

ভরত নিজেব কথা ভাবে | ওই বয়েসে সে কত ভিতু আর লাজুক ছিল । তার কোনও খেলার 
সঙ্গী ছিল না। শুধু কয়েক দিনের জন্য খেলতে এসেছিল মনোমোহিনী, সেই মেয়েটি তার 
জীবনপ্রবাহ সম্পূর্ণ বদলে দিয়ে গেল | 

দু'দিন দুঃসহ গরমের পব তৃতীয় দিন সন্ধ্যাকালে আকাশে ঘনিয়ে এল কৃষ্ণবর্ণ মেঘ । শুরু হল 
গুরুগুরু গর্জন আর বিদ্যুতের ঝলক ! হেমের সঙ্গে এই ক'দিন আলাপ-আলোচনায় ভরতের বেশ 
বন্ধুত্ব হয়ে গেছে, হেম তাকে বন্ধু বলেই সম্বোধন করে । হেম এসে বলল, চলো বন্ধু, আজ বেরুতে 
হবে। 

ভরত সঙ্গে সঙ্গে রাজি | ঘাবে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে তার । সে দ্রুত তৈরি 
হয়ে নিল । দুজনে বাডির বাইরে আসার পর ভরত জিজ্ঞেস করল, কোথায় যাব ? 

হেম সংক্ষেপে উত্তব দিল, কোথাও না । 

ভরত বিস্মিত হল ৷ বৃষ্টি শুরু হয়ে গেছে । এই কি বেড়াবার সময় নাকি ! 

(হম বলল, নির্দেশ এসেছে, আজ আমাদের বৃষ্টি ভিজতে হবে | 

ভরত বলল, তাব মানে ' শুধু শুধু বৃষ্টি ভিজব কেন ? 

হেম বলল, যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ বৃষ্টি ভিজব । যখন আমাদের আকশন শুরু হবে, তখন 
এ বকম ঝডজলেব মধোও আমাদের বেরুতে হবে । সেই জন্য অভ্যেস করা দরকার । শরীরকে 
সইয়ে নিতে হবে । 

ঝড়েব তোডে মডমড কবে ভেঙে পড়ছে গাছেব ডাল । প্রবল বাজ পড়ার শব্দে পিলে পর্যন্ত 
চমকে যায়, অন্ধকাবে পথ দেখা যায় শুধু অশনি সঙ্কেতে । ভরতের ভয় করছে না, বরং আনন্দই 
হচ্ছে । এই বৃষ্টি ভেজাটাই দেশের কাজ ! 

হেম বেশি কথা বলে না। দু'জনে প্রায় দেড ঘণ্টা ভিজে, বৃষ্টি একেবারে থেমে গেলে, বাড়ি 
ফিরে এল | হেমেব খালি পা, ভবত ভুল করে জুতো পরে গিয়েছিল, সেই জুতো একেবারে কাদায় 
মাখামাখি । গায়ের জামা-কাপড় সপ সপ করছে । | 

পরদিন সকাল থেকেই আকাশ পরিষ্কার, চড়া রোদ । রবিবার, হেমের স্কুল ছুটি, দুপুরে খাওয়া 
দাওযার পবই (হেম বলল, এখন আমরা ঘুবতে যাব । 

এমন রোদে ছাতা ছাডা কেউ বেরোয় না, গরিব চাষারাও মাথায় টোকা দেয় । হেম ছাতা নিল 
না। আজ তাদেব রোদ্দুব সহ্য করার পরীক্ষা । দু ঘণ্টা রোদে ঘুরতে হবে । কাল রাতে বৃষ্টি 
ভিজতে কষ্ট হয়নি, মাথায বাজ পডাব আশঙ্কা ছিল শুধু । আজ একটু পরেই দরদরিয়ে ঘাম শুরু হল, 
মুখেব চামড়া যেন পুড়ে যাচ্ছে । আজ জুতো পরে আসেনি ভরত, মাটিতে পা রাখা যাচ্ছে না। 

কিছুক্ষণ ঘোরাব পর ভরত বলল, গলা শুকিয়ে যাচ্ছে, কোনও বাড়ি থেকে একটু জল চেয়ে 
খেলে হয়না? 

হেম বলল, জল খাওয়া নিষেধ । হয়তো এমন জায়গায় আমাদের যেতে হবে, যেখানে জল 
পাওয়া যাবে না! 

অদূরেই একটা খডেব চাল: দেওয়া মাটির বাড়ি। কালো রঙের স্থূলাঙ্গিনী এক যুবতী মাটির 
কলসিতে কবে কোথা থেকে যেন জল এনে ঢুকছে সেই বাড়িতে । অন্য দিক থেকে ছুটে এল একটি 
দশ-বারো বছরের ছেলে । এ সেই খুদি, আজ সে একটু খোঁড়াচ্ছে। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫০৯ 


ভরত সেদিকে তাকিয়ে বলল, ওঃ, এই ছেলেটার সাহস আছে বটে । 

হেম বলল, ক্ষুদিরাম ? গোটা মেদিনীপুর শহরে ওর মতন দুদপ্তি ছেলে আর দুটি নেই। 
সাঙ্ঘাতিক বিচ্ছু ! কত রকম দস্যপানা যে করে ! যত ওকে মারো ধরো, ও মুখে টু শব্দটি করবে 
না। ওকে শায়েস্তা করাও যাবে না । 

ভরত বলল, কাল দেখলাম, তাল গাছের মাথা থেকে পুকুরে ঝাঁপ দিল, ওর প্রাণের ভয়ও নেই । 

হেম বলল, ছোটবেলা থেকে এত মার খেয়েছে, এত বকুনি, ওর বাপ মা নেই, বুঝলে, দিদি 
জামাইবাবুর বাড়িতে দুটো খেতে পেত, তার বদলে কত যে লাথি ঝ্যাটা, তাতেই শরীরটা ওর 
দড়কচ্চা হয়ে গেছে। 

স্থলাঙ্গিনী মহিলাটির দিকে ইঙ্গিত করে ভরত জিজ্ঞেস করল, ওই ওর দিদি ? 

হেম বলল, নাঃ, দিদির বাড়ি থেকে ও পালিয়েছে । ওই স্ত্রীলোকটি, আমাদের সমাজে যাদের 
পতিতা বলে, তাই। এক বাবুর রক্ষিতা । কিন্তু প্রকৃত দেবী বলা যায় এদেরই । ক্ষুদিরামকে শুধু যে 
খেতে পরতে দেয় তাই নয়, ওর কাছ থেকেই ক্ষুদিরাম একমাত্র স্নেহের স্বাদ পেয়েছে । ও ছেলেকে 
সামলানো তো সোজা কথা নয়, সব সময় দুষ্টু বুদ্ধি, প্রত্যেকদিন মারামারি করে ঘরে ফেরে_-। 

একটু থেমে হেম আবার বলল, এই রকম ছেলেদেরও ঠিক পথ দেখালে দেশের কাজে লাগতে 
পারে । 

ভরত বলল, ও তো এখনও খুব ছোট ! 

হেম অন্যমনস্ক ভাবে বলল, হুঁ । 

কয়েকদিন পর পর এ রকম রৌদ্রে ঘোরাঘুরি ও বৃষ্টি ভেজা চলল । হেমের অভ্যেস আছে, কিন্তু 
সদি জ্বর হয়ে গেল ভরতের । নিজেকে তার অপরাধী মনে হয় । এটুকু সে পারছে না, তা হলে 
দেশের সৈনিক হবে কী করে ? জ্বরে ঝাঁ বাঁ করছে শরীর, তবু সে বিছানায় শুয়ে থাকতে চায় না । 

এরই মধ্যে একদিন খবর এল, দলের নেতা ক-বাবু এসেছেন মেদিনীপুরে । 

এ পর্যন্ত এই নেতাকে কখনও দেখেনি ভরত | শুনেছে, তিনি বাংলার বাইরে কোথাও থাকেন । 
বারীন্দ্র কেমন যেন একটা রহস্যের আবরণ দিয়ে রাখে তাঁর গতিবিধি সম্পর্কে । কলকাতায় সার্কুলার 
রোডের আখড়ায় ক-বাবু কখনও আসেননি, সেখানকার দল পরিচালনার দায়িত্ব নিয়ে আছেন 
খ-বাবু । তাঁর নাম ভরত জেনেছে, যতীন বাড়ুজ্যে, এক সময় নাকি কোনও সেনাবাহিনীতে ছিলেন, 
তলোয়ার-বন্দুক চালাতে জানেন । তাঁর মুখে প্রায়ই টাকাপয়সার কথা শোনা যায় । বিপ্লবের প্রথম 
প্রয়াস অর্থ সংগ্রহ করা, কিছু ধনী ব্যক্তির কাছে চাঁদা চেয়েও সুবিধে হয়নি, সকলকে আসল উদ্দেশ্য 
খুলে বলাও যায় না। ডাকাতি করা ছাড়া টাকা তোলার অন্য উপায় নেই, যতীন বাড়জ্যের এই মত, 
অনেক পরিকল্পনাও হয়েছে, এ পর্যন্ত অভিযান অবশ্য হয়নি । যতীনের সঙ্গে বারীন্দ্ের প্রায়ই 
ব্যক্তিত্বের সংঘাত বাধে । যতীনের নির্দেশ বারীন মানতে চায় না। এ আখড়ায় যতীনের সঙ্গে 
একটি যুবতী মেয়ে থাকে, তাকে নিয়েও ফিসফিসানি শুরু হয়েছে, যতীন তাকে নিজের ভগিনী বলে 
পরিচয় দেয়, তা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। বয়স্থা মেয়ে, কেন তার বিবাহ হয়নি, কেন সে তার 
দাদার সঙ্গে থাকে ? তা ছাড়া সেই যুবতীর চক্ষে আছে গুপ্ত ঝিলিক, ওষ্ঠে আছে রসের ইঙ্গিত, মাঝে 
মাঝেই সে বারান্দার রেলিঙে ঠেস দিয়ে দু বাহু তুলে দাঁড়ায় । 

একদিন সন্বের পর স্বয়ং ক-বাবু এলেন হেমের বাড়িতে । তাঁকে দেখে ভরত চমকে উঠল । 
এঁকে তো সে চেনে, একবার ট্রেনের কামরায় আলাপ হয়েছিল, মিস্টার এ ঘোষ । তবে সেবার ওঁকে 
দেখে মনে হয়েছিল, খানিকটা ভুলোমনা, বাস্তবজ্ানহীন বই-সর্বস্ব মানুষ, সরাসরি কারুর চোখের 
দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, একটার পর একটা সিগারেট খান। এর মধ্যে অনেকখানি 
পরিবর্তন হয়েছে, গাম্ভীর্যমাখা মুখে আত্মবিশ্বাসের ছাপ, আগে বাংলা বলতে পারতেন না প্রায় । 
এখন বেশ ভাল বাংলা শিখে নিয়েছেন । সিগারেট অবশ্য টানছেন আগেরই মতন । 

অরবিন্দ অবশ্য ভরতকে চিনতে পারলেন না । একটা চেয়ারে বসতে দেওয়া হল তাঁকে । সঙ্গে 
এসেছে বারীন আর সত্যেন । প্রথমেই কাজের কথা শুরু করার ভঙ্গিতে তিনি হেমকে জিজ্ঞেস 


৫০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করলেন, আপনাদের এখানকার সমিতির সদস্য কজন ? 
আলাপ-আলোচনা করে বিশ্ব রাজনীতি এবং ভারতের অবস্থা নিয়ে । সে রকম নিয়মবদ্ধ সমিতি কিছু 
প্রতিষ্ঠিত হয়নি । অরবিন্দর সঙ্গে এখানকার এই গোষ্ঠীর যোগাযোগ হয়েছে সত্যেনের সূত্রে । 
সত্যেন অরবিন্দ ও বারীনের আত্মীয় । 

অরবিন্দ হেমেব মুখে বিববণ শুনে বললেন, ওভাবে হবে না । কঠোর বিধিনিষেধ মেনে সিক্রেট 
সোসাইটি স্থাপন করতে হবে । মহারাষ্ট্রে এ রকম সিক্রেট সোসাইটি আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে, 
বাংলা পারবে না ? প্রত্যেক জেলায় জেলায় এ রকম সমিতি গড়া চাই । আমি যে ক'দিন থাকব, 
তাব মধ্যে নতুন নতুন সদস্য জোগাড় করুন, আমি দীক্ষা দিয়ে যাব। দেশ আজ জেগে উঠেছে, 
এমনকী পাহাড়ে পাহাড়ে আদিবাসীরাও অস্ত্র নিয়ে ইংরেজদের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত, এই সময় 
বাংলা ঘুমিয়ে থাকবে ! 

এরপর অরবিন্দ দীক্ষার শপথগুলি শোনালেন । সোসাইটির তরফ থেকে যখন যা আদেশ করা 
হবে, প্রতোক সদসকে তা পালন করতেই হবে, নচেৎ মৃত্যুদণ্ড । দেশের শত্রুদের ঠাণ্ডা মাথায় খুন 
করার জন্য প্রস্তুত থাকতে হবে । প্রয়োজনে ডাকাতি করতে হবে । সোসাইটি যদি কোনও সদস্যকে 
অন্য কোথাও যাবার নির্দেশ দেয়, তা হলে আত্মীয়-বন্ধুদের তা জানানো চলবে না, কারুর কাছ থেকে 
বিদায় না নিয়েই চলে যেতে হবে । দেশের কাজে সর্বস্ব সমর্পণ করতে হবে, নিজের বিষয় সম্পত্তি ও 
টাকাকড়ির ওপরেও অধিকার থাকবে না । ধরা পড়লে দ্বীপান্তর বা ফাঁসি বা দীর্ঘ কারাবাসের জন্য 
প্রস্তুত থাকতে হবে, বিচারের সময় সহকর্মীদের সম্পর্কে একটি কথাও উচ্চারণ করা যাবে না । 

পরদিনই দীক্ষাব ব্যবস্থা হল হেমের বাড়িতেই রাত্রিবেলা । হেম আগে থেকে আরও বেশ 
কয়েকটি যুবককে দলে টানার ব্যবস্থা করেছিল, কিন্তু শপথগুলির কথা শুনে তারা অনেকেই ভয়ে 
আসতে রাজি হল না। একজন একেবারে প্রস্তুত হয়ে এসে ঘরের মধ্যে বসেছিল, অরবিন্দ হাতে 
একটি তলোয়ার নিয়ে দাঁডাতেই সে বলল, একটু পেচ্ছাপ করে আসছি । তারপর .বোধহয় সে 
পৃথিবীর শেষতম প্রান্তে ওই কার্যাট সারতে চলে গেল, আর ফিরে এল না। 

দীক্ষা হল মোট পাঁচজনের । এক হাতে গীতা, অন্য হাতে তলোয়ার ছুঁয়ে প্রত্যেকে শপথ বাক্য 
উচ্চাবণ করল । শেষ ব্যক্তি ভরত, অরবিন্দ তাকে জিজ্ঞেস করলেন, যুবক, দেশের জন্য প্রাণ দিতে 
তোমার মনে কোনও দ্বিধা নেই তো? 

ভরত বলল, না । 

অরবিন্দ বিলেতি কায়দায, রাজা-রানিরা যে ভাবে নাইটহুড প্রদান করেন সেই ভাবে ভরতের 
কাঁধে তলোয়ারটি রাখলেন । 

তারপর বললেন, তলোয়ারটি আসলে প্রতীক । এ কালের যুদ্ধ ঢাল-তলোয়ার নিয়ে হয় না। 
পিস্তল-বন্দুক ব্যবহার রপ্ত করতে হবে সকলকে । এখানে কি কেউ একটা বন্দুক জোগাড় করতে 
পারবে ? তা হলে আমিই শিখিয়ে দিয়ে যেতাম । 

হেম সঙ্গে সঙ্গে বলল, আমিই জোগাড় করব । দুদিন সময় দিতে হবে । 

অস্ত্র আইনে কোনও ভারতবাসীরই বাড়িতেই বন্দুক-পিস্তল রাখার অধিকার নেই । দেশীয় 
রাজা-রাজড়া বা জমিদারগণ তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে দু'চারটি 
আগ্নেয়াস্ত্র রাখতে পারেন, হেমের মতন একজন স্কুল মাস্টার বন্দুক পাবে কোথায় ? অথচ সে 
সংক্ষিপ্ত দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতি দিল এবং সত্যিই পরের দিন একটা বন্দুক সংগ্রহ করে আনল । 
কোথা থেকে কিংবা কী করে পেল, সে সম্পর্কে সে কিছু বলতে চায় না। 

এই বারই প্রথম পুলিশের নজরে পড়ার সম্ভাবনা দেখা দিল । কেননা, বন্দুক চালাতে গেলে শব্দ 
হবেই, এবং এ শব্দ অন্য কোনও শব্দেরই মতন নয় । বন্দুকটা হাতে ধরলেই একটা বেআইনি কাজ 
করার উত্তেজনায় শরীর থরথর করে কাঁপে । 

সত্যেন একটা উপযুক্ত স্থানের সন্ধান নিয়ে এল । শহর থেকে বেশ খানিকটা দূরে এক উষর 


৫০৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রান্তরের মধ্যে বড় একটি খাদ আছে। সেখানকার ভুমি ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি। রেল 
কোম্পানির প্রয়োজনে সেখান থেকে ওই নুড়ি পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে বছর খানেক ধরে । 
খুঁড়তে খুঁড়তে একটা বিশাল খাদ হয়ে গেছে, বষরি সময় সেই খাদ জলে ভরে যায়, এখন খরার 
সময়ে সেটা একেবারে শুষ্ক | অতি প্রত্যুষে, কাক-পক্ষী জাগার আগে সেই খাদে নেমে বন্দুক 
চালালে সেই শব্দ কেউ শুনতে পাবে না। 

উত্তেজনায় সারা রাত ঘুমই হল না, রাত শেষ না হতেই বেরিয়ে পড়ল দলটি । নিঃসাড়, ঘুমস্ত 
সব বাড়ি, এরা সঙ্গে কোনও বাতি নেয়নি, আকাশে রয়েছে ফ্যাকাসে চাঁদের আলো । 

সেই খাদটি বেশ বড়, তার এক প্রান্তে একটি চাঁদমারি তৈরি করা হল । কাছাকাছি কোনও বাড়ি 
নেই। ভোরের আলো না ফুটলে নিশানা ঠিক করা যাবে না। একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা 
করতে করতে অরবিন্দ বললেন, অস্ত্রের অভাব হবে না। দেশীয় রাজ্য থেকে অনেক অস্ত্র পাওয়া 
যাবে, বিদেশ থেকেও আসবে । সারা ভারতে একসঙ্গে হাজার হাজার বন্দুক গর্জে উঠবে ইংরেজের 
বিরুদ্ধে। অন্য সব রাজ্যগুলি তাকিয়ে আছে বাংলার দিকে । কলকাতা ভারতের রাজধানী, প্রথম 
আঘাত হানতে হবে এই কলকাতা থেকেই । 

প্রথমে শোনা গেল একটা কুবো পাখির ডাক, পূর্ব দিগন্তে দেখা গেল আলোর আভা । অরবিন্দ 
বন্দুকটি নিয়ে তৈরি হলেন । কুঁদো বুকে চেপে, ট্রিগারে হাত দিয়ে, মাছিতে চোখ রেখে তিনি 
বললেন, প্রথমে এই ভাবে শক্ত করে চেপে ধরে, নিশানার দিকে মনটাকে একাশ্র করে নিতে হবে । 
প্রথম প্রথম একটু সময় লাগবে, কিন্তু একবার অভ্যেস হয়ে গেলে... 

অরবিন্দ ট্রিগার টেপার পর গুলিটা কোথায় গেল বোঝা গেল না, কিন্তু উল্টো ধাক্কায় তিনি ছিটকে 
পড়লেন, বন্দুকটাও খসে গেল হাত থেকে । সবাই ব্যতিব্যস্ত হয়ে অরবিন্দকে তুলে ধরল । 

তার মুখখানি বিবর্ণ হয়ে গেছে, বুকে বেশ জোরেই ব্যথা লেগেছে মনে হয় । তিনি মস্ত বড় 
বিদ্বান ও পণ্ডিত বটে, কিন্তু বোঝা গেল, বন্দুক চালনার অভিজ্ঞতা তাঁর একেবারেই নেই । তিনি আর 
চেষ্টাও করলেন না। 
যতীনদাকেই ডাকতে হবে দেখছি । 

ভরত বলল, আমি একবার চেষ্টা করে দেখতে পারি? 

বন্দুক-পিস্তল ভরতের কাছে খুব অচেনা বস্তু নয়। মহারাজ বীরচন্দ্র মাণিক্যের নানা রকম 
আগ্নেয়াস্ত্র সংগ্রহের শখ ছিল, তিনি নিজে উত্তম শিকারি ছিলেন । অন্য রাজকুমাররাও শিকারে 
যেত। ভরত সে সুযোগ কখনও পায়নি বটে, কিন্ত দেখেছে অনেক । তার শিক্ষক শশিভূষণও 
ছিলেন দক্ষ বন্দুক চালক । একবার রাজবাড়ি সংলগ্ন দিঘির ওপারে যে জঙ্গল, সেখানে কয়েকটি 
হায়না এসে পড়েছিল, শশিভৃষণ গুলি চালিয়ে একটাকে মেরেছিলেন, তখন ভরত ছিল তাঁর পাশে । 

ভরত কখনও তলোয়ার চালনাও শিক্ষা করেনি । কিন্ত একবার কটকে আসার পথে ডাকাতদের 
পাল্লায় পড়ে মরিয়া হয়ে সে তলোয়ার হাতে নিয়ে নিজের স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল । 

সেই ভরসাতেই সে বন্দুকটি হাতে তুলে নিল । কুঁদোটা চেপে নিল বগলে, একটুক্ষণ তাক করে 
ট্রগার টিপল । চাঁদমারিতে লক্ষ্যভেদ হল না বটে, গুলিটা একটু দূরে আঘাত করে পাথর ছিটকে 
দিল, সে নিজেও ধরাশায়ী হল না। 

অন্য সকলে উচ্ছৃসিতভাবে সাবাশ সাবাশ বলে পিঠ চাপড়াতে লাগল ভরতের । 

অরবিন্দ বললেন, তা হলে তো আপনিই আমাদের শেখাতে পারবেন । 

ভরত লজ্জা লজ্জা মুখ করে নীরব রইল । সে যে এই প্রথমবার ট্রিগার টিপেছে, সে কথা আর 
জানাল না । 

বারীন বলল, ভরতদাদা, আর একবার চালাও তো দেখি । 
এরি নানি সারার সালা Pll দ্বিতীয় গুলিটা লাগল চাঁদমারির মাত্র এক 

দূরে । 


৫০৪ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অরবিন্দ বললেন, যতীনকে পাঠাতে হবে না । আপনিই হবেন এখানকার শিক্ষক | 

অরবিন্দ এবং বারীন সেদিনই ফিরে গেলেন কলকাতায় । ভরতের কোনও তাড়া নেই। তার 
পক্ষে কলকাতায় থাকা কিংবা মেদিনীপুরে থাকা সমান, কোনও জায়গাতেই তার জন্য কেউ অপেক্ষা 
করছে না। মেদিনীপুরে তার ভালই লাগছে । শুধু একটা ব্যাপারে তার অস্বস্তি হয়, হেমের বাড়িতে 
সে দিনের পর দিন অন্ন ধবংস করছে, এর তো একটা খরচ আছে ! কারুর বাড়িতে দু-তিন দিনের 
বেশি অতিথি হয়ে থাকা উচিত নয়। হেমকে কিছু টাকাপয়সা দেবার প্রস্তাব করলে সে হেসে 
উড়িয়ে দেয় । 

অনেক চেষ্টা করেও গুপ্ত সমিতির সদস্যসংখ্যা বিশেষ বাড়ানো গেল না। আর দুটি যুবককে 
কোনওক্রমে জোটানো গেছে, কিন্তু তাদের মধ্যেও কেমন যেন চঞ্চল ভাব | তারা লাঠি খেলা 
শিখতে আগ্রহী, কিন্তু বন্দুক ছুঁতে ভয় পায় । কেউ কেউ স্পষ্ট বলে, স্বাধীনতার জন্য এত হ্যাঙ্গাম 
করার দরকার কী, ব্রিটিশ রাজত্বে আমরা তো বেশ আছি! সাহেবদের নেকনজরে পড়লে চাকরি 
পাওয়া যায়, সাহেবরা না থাকলে যে কাড়াকাড়ি পড়ে যাবে, তা কে সামলাবে ? 

প্রতি রাত্রেই হেমের সঙ্গে ভরতেত্র নানান কথা হয় । দু'জনের মনেই একটা খটকা লেগেছে । 
এখানে গুপ্ত সমিতির সদস্যসংখ্যা সাকুল্যে সাতজন, কাছাকাছি অন্যান্য জেলাতে কিছুই গড়ে 
ওঠেনি । তা হলে বাংলার যুবসমাজকে স্বাধীনতার সৈনিক হিসেবে গড়ে তুলতে আরও কত বছর, 
কত যুগ লাগবে ? প্রধান নেতা অরবিন্দ ঘোষ বলে গেলেন, ভারতের আর সর্বত্র স্বাধীনতা সংগ্রামের 
চরম প্রস্তুতি চলছে, বাংলা তাতে অংশগ্রহণ করবে কী করে? 

ভরত বলল, আমি ভারতের বেশ কটি রাজ্যে ঘুরেছি, কোথাও এ রকম প্রস্তুতি দেখিনি । অবশ্য 
নিশ্চিত সবই খুব গোপন । পাহাড়েব লোকরা যে জাগল, তাদের কে জাগাল, কোথায় সেই নেতা £ 

হেম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, বন্ধু, এক কাজ করলে হয় না ? বেশি লোককে জানাবার 
দরকার নেই, শুধু তুমি আর আমি মিলে যদি কোনও বড় ইংরেজ রাজপুরুষকে খুন করি, তবে কেমন 
হয় £ তাতে গোটা ভারতে সাড়া পড়ে যাবে । সবাই জানবে বাঙালি ঘুমিয়ে নেই। হয়তো তাতে 
আমরা ধরা পড়ে যাব, প্রাণ যায় যাবে, তবু তো অনেকের টনক নড়বে । তুমি কী বলো? 

ভরত বলল, আমার আপত্তি নেই । 

হেম বলল, শোনা যাচ্ছে ছোটলাট শিগগিরই এই অঞ্চল পরিভ্রমণে আসবেন । সেই সময়...আমি 
সামনে থাকব, ধরা যদি দিতেই হয়, আমি প্রথম ধরা দেব, তুমি পালাবার চেষ্টা করবে । 

ভরত হেসে বলল, তোমার তো বউ ছেলে অছে, আমার তো ও সব বালাই নেই। প্রাণ দেবার 
দাবি আমারই বেশি । 

এই পরিকল্পনা অবশ্য বেশিদূর এগোল না, আপাতত স্থগিত রাখতে হল । কলকাতার সমিতি 
থেকে নির্দেশ এল, ভরতকে কলকাতায় ফিবতে হবে অবিলম্বে, যোগাযোগ করতে হবে শ্রীমতী সরলা 
ঘোষালের দলের সঙ্গে ৷ 


৬৫ 


টাকা, টাকা, টাকা ! সবসময় টাকার চিন্তা ৷ শান্তিনিকেতনে আশ্রম-বিদ্যালয় স্থাপন করেছেন 
ঝোঁকের মাথায় । এখন আর পিছিয়ে যাওয়া চলে না। কিন্ত বিনা বেতনে ছাত্রদের পড়ানো, তাদের 
আহার-বাসস্থানের ব্যবস্থা ঠিক রাখা আর সম্ভব হচ্ছে না কিছুতেই । শিক্ষকদের তো প্রতি মাসে 
বেতন দিতে হবেই । হিসেব করে দেখা গেছে, প্রতিটি ছাত্রের জন্য মাসে অন্তত পনেরো টাকা খরচ 


৫০৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পড়েই । বছরে একশো আশি টাকা । ভর্তির সময় অভিভাবকদের জানানো হয়েছিল যে এই আদর্শ 
বিদ্যালয়টি অবৈতনিক, যেমন প্রাচীনকালে গুরুর আশ্রমে শিষ্য-ছাত্রদের কোনও খরচ দিতে হত 
না। এখন হঠাৎ অভিভাবকদের কাছ থেকে টাকা চাওয়া যায় কী করে ? রবীন্দ্রনাথ ভেবেছিলেন, 
তাঁর এই শুভ উদ্দেশ্য দেখে বন্ধু ও শুভার্থীরা স্বেচ্ছায় সাহায্যের জন্য এগিয়ে আসবেন । ত্রিপুরার 
মহারাজা মাসিক পঞ্চাশ টাকা পাঠান, আর দু-একজন কখনও কিছু সাহায্য করেন বটে, কিন্তু তা 
সিন্ধুতে বিন্দুর মতন | যদি দেশের এক একজন ধনী ব্যক্তি এক একটি ছাত্রের দরুন বছরে একশো 
আশি টাকা দিতেন, তা হলে কোনও সমস্যা থাকত না । সেই মর্মে রবীন্দ্রনাথ কয়েকজনের কাছে 
আবেদনপত্রও পাঠিয়েছিলেন, আশানুরূপ সাড়া মেলেনি । 

প্রতি মাসের শেষেই রবীন্দ্রনাথকে দারুণ উৎকণ্ঠাত্র মধ্যে কাটাতে হয় | শিক্ষকদের বেতন চুকিয়ে 
দিতে না পারলে অসন্তোষের সৃষ্টি হবে । ছাত্রদের প্রতিদিনের খাদ্য সরবরাহ যদি ঠিকমতন না হয় ! 
আরও কত টুকিটাকি খরচ থাকে, ঝড়ে হঠাৎ কোনও বাড়ির চাল উড়ে গেলে বড় খরচের ধাক্কা এসে 
পড়ে । সব দায়িত্ব একা রবীন্দ্রনাথের । সামনের বছর থেকে ছাত্রদের কাছ থেকে বেতন নিতেই 
হবে, উপায়াত্তর নেই । 

রবীন্দ্রনাথের ব্যক্তিগত খণও কম নয় । যতবার ব্যবসা করতে গেছেন, ততবারই প্রথমে কিছুদিন 
একটু সোনালি বেখা দেখতে পাওয়ার পরই ক্ষতি শুরু হয়েছে । সুরেন্দ্রের সঙ্গে যৌথ ব্যবসায় নেমে 
এক মারোয়াড়ির কাছ থেকে ঝণ করতে হযেছিল পঞ্চাশ হাজার টাকা, যথা সময়ে অনাদায়ে সেই 
মহাজন কবি ও তাঁর ভ্রাতুষ্পুত্রকে জেল খাটাবার উপক্রম করেছিল । তারকনাথ পালিতের কাছ 
থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে সেই মারোয়াড়ির হাত থেকে উদ্ধার পাওয়া গেছে। কিন্তু এটাও 
তো খণ, এ বাবদে রবীন্দ্রনাথকে নিজের অংশেই মাসিক সুদ দিতে হয় একশো পঁয়তাল্লিশ টাকা তের 
আনা চার পাই ! প্রতি মাসে সেই অর্থ জোগাড়ের দুশ্চিন্তাও মাথায় রাখতে হয় । এত টানাটানির 
মধ্যেও মৃণালিনী নিজের সংসার চালাচ্ছেন কোন মন্ত্রবলে কে জানে ! 

অভাব, সংসারের চিন্তা বাবংবার মন কেড়ে নিলেও তারই মধ্যে লিখতে হয় । ভারতী, বঙ্গদর্শন, 
তত্ত্ববোধিনী, সঙ্গীত প্রকাশিকা ইত্যাদি পত্রিকায় লেখা দিতে হয় নিয়মিত, এর মধ্যে বঙ্গদর্শনের 
অনেকগুলি পৃষ্ঠা ভরানোর দায়িত্ব তাঁর । শুধু দায়িত্ব নয়, কাগজ-কলম তাঁকে চুম্বকের মতন টানে । 
সাহিত্য সৃষ্টির মধ্যেই মুক্তি । একটা গান রচনা করতে পারলে মন উধাও হয়ে যায় সুরলোকে । 

“চোখের বালি’ ধারাবাহিক উপন্যাসটি এবার শেষ করতে হবে । দুজন পুরুষ, তারা পরস্পরের 
ঘনিষ্ঠ বন্ধু, তাদেন্স মাঝখানে এক রহস্যময়ী বিধবা রমণী, বিনোদিনী । ঘটনার ঘাত-প্রতিঘাতের চেয়ে 
মানব-হৃদয়ের জটিলতাই এ কাহিনীর প্রধান অবলম্বন । মহেন্দ্র বিবাহিত তবু সে বিনোদিনীর প্রেমে 
উন্মত্ত, বিহারীও বিনোদিনীকে জীবনসঙ্গিনী হিসেবে তীব্রভাবে কামনা করেছে, কিন্তু তার প্রাণাধিক 
বন্ধু যার কাছে প্রণয় নিবেদন করেছে, তাকে কি সে নিজের করে পেতে পারে কখনও ? কাহিনীটি 
বেশ জনপ্রিয় হয়েছে, প্রতি সংখ্যা প্রকাশের পরই অনেকে লেখককে জিজ্ঞেস করেছে, এর পরিণতি 
কী হবে? 

তিপ্লান্নটি পরিচ্ছেদ লেখা হয়ে গেছে, এবার শেষ করার পালা । লিখতে লিখতে খানিকক্ষণ চুপ 
করে রইলেন রবীন্দ্রনাথ । কাহিনীতে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে, তার সুষ্ঠু সমাধানের একমাত্র উপায়, 
বিনোদিনীকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া । কথাশিল্পীরা সকলেই অহিংস হত্যাকারী । 
কলম নামে অস্ত্রের সামান্য কয়েকটি খোঁচায় তাঁরা অবলীলাক্রমে যে-কোনও নারী অথবা পুরুষের 
মৃত্যু ঘটাতে পারেন । কিন্তু এতদিন ধরে লিখতে লিখতে বিনোদিনী চরিত্রটির ওপর তার শ্রষ্টার বড় 
মায়া পড়ে গেছে । কেন সে মরবে! প্রেম কি অপরাধ ? বিধবা বলে কি তার হৃদয়ের প্রেমানল 
জ্বলে উঠতে পারে না ! অন্য অনেক সমাজে এ রকম তরুণী বিধবাদের পুনর্বিবাহ হয় । হিন্দুদের 
মধ্যেও এখন বিধবা বিবাহে আইনের সমর্থন আছে । 

মহেন্দ্রর মা রাজলক্ষ্মী বিহারীকেও সন্তানের মতন স্নেহ করেন । তাঁর মৃত্যু উপলক্ষে দুই বন্ধুর 
পুনর্মিলন হয়েছে, মহেন্দ্র কাম-ক্রোধ-উন্মত্ততা অনেকখানি প্রশমিত । সে ফিরে এসেছে তার স্ত্রীর 
৫০৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কাছে। এখন বিহাবীব সঙ্গে বিনোদিনীর বিবাহ দিতে কোনও বাধা নেই। কিন্তু তাতে কি 
অতিসরলীকরণ হয়ে যায় না ? শেষ পর্বে মিলন দৃশ্য দেখালে পাঠক-পাঠিকারা খুশি হয়, কিন্তু 
সাহিত্যে একটা ওঁচিতাবোধ থাকে, পাঠক-পাঠিকাদের খুশি কবার জন্য রসের হানি করা যায় না। 
এখন বিহারী বিনোদিনীকে বিয়ে করলেও কি ঈযার কাঁটাটি দূর হবে ! বিনোদিনীও কি বিহারীকে 
ভালবাসতে পাববে পুবোপুরি ! বিহারী বিবাহের প্রস্তাব করলেও বুদ্ধিমতী বিনোদিনীর পক্ষে তা 
প্রত্যাখ্যান করাই স্বাভাবিক । 

বিহারী কলকাতা থেকে দৃবে সরে গিয়ে গঙ্গার ধারে একটি বাগানবাড়িতে গরিবদের চিকিৎসার 
জন্য একটি আশ্রম খুলবে মনস্থ করেছে । এরকম একটা মহৎ আদর্শে মনোনিবেশ করাই তাকে এখন 
মানায় । বিনোদিনীও যদি থাকতে চায় সেখানে, আশ্রমের কাজে সাহায্য করবে, অন্তত সকলের জন্য 
রেঁধে দিতেও তো পারবে £ 

না, এটাও ঠিক হবে না। প্রেম তো সহজে মরে না। বিনোদিনীর প্রতিদিনের সান্নিধ্যে যদি 
বিহারীর মনে আবাব দপ করে জ্বলে ওঠে কামনা ! যদি মহেন্দ্র আবার সেখানে ছুটে যেতে চায় ! 
কাহিনী তা হলে চলতেই থাকবে । 

আজকের ডাকে কয়েকটি চিঠি এসেছে । একজন ভৃত্য এসে কবির লেখার টেবিলে রেখে 
গেল । লিখতে লিখতে থেমে গিয়ে রবীন্দ্রনাথ চিঠিগুলি নেড়েচেড়ে দেখলেন । একটি চিঠি এসেছে 
শিলাইদহ থেকে, আর একটি চিঠির ঠিকানা রথীর হাতের লেখা, আর একটি চিঠি বিলেতের । চিঠি 
পাওয়ামাত্র খুলে পড়া অভ্যেস, তবু আজ খুললেন না রবীন্দ্রনাথ । বিলেতের চিঠিটা পাঠিয়েছে তাঁর 
দ্বিতীয় জামাতা সত্যেন, সেটা দেখেই রবীন্দ্রনাথের বিরক্তির উদ্রেক হল । এই জামাতাটি তাঁকে 
নানাপ্রকারে দোহন করে চলেছে, ইংলন্ডে তার পড়ার খরচের জন্য নিয়মিত মাসোহারা পাঠাতে হয়, 
তাও যখন-তখন নানা ছুতোয় অতিবিক্ত অর্থ চেয়ে বসে । এ ছাড়াও তার মাকে সাহায্য করার জন্য 
টানার রান পার OER রান হারার নতি? 
এখন এসব চিঠি পড়লে লেখাটা নষ্ট হয়ে যাবে | 

কাহিনী শেষ করতে হলে বিনোদিনীকে সরিয়ে দেওয়া ছাড়া গত্যস্তর নেই। 

একেবারে মৃত্যুর মতন কঠিন শাস্তি না দিয়ে তাকে অনেক দূরে সরিয়ে দিলেও চলে । মহেন্দ্র 
কাকিমা অন্নপূর্ণা কাশীতে গিয়ে শেষজীবন কাটাবেন ঠিক করেছেন, বিনোদিনী তার সঙ্গে চলে যেতে 
পারে । হ্যা, সেটাই ভাল হবে । বাংলার অনেক বিধবার তো কাশীবাসী হওয়াই নিয়তি । 

বিদায়ের আগে বিহারী বিনোদিনীর কাছ থেকে কোনও একটা চিহ্ন রেখে দিতে চাইল । তার 
একগুচ্ছ চুল । এ বিলিতি প্রথা বিনোদিনীর একেবারে পছন্দ নয় । আঁচলের প্রান্ত খুলে সে দুখানি 
হাজার টাকার নোট বার করল | এই টাকা সে বিহারীর সৎকাজের জন্য দিয়ে যেতে চায়, এটাই তার 
চিহ্ন । 

লিখতে লিখতে রবীন্দ্রনাথের মুখে মৃদু হাসি ফুটে উঠল । লেখককে কেউ এভাবে টাকা দেয় 
না। কিন্তু লেখক ইচ্ছে করলেই বিনোদিনীর আঁচলে দু হাজার কেন, পাঁচ হাজার টাকাও বেঁধে দিতে 
পারতেন । 

উপন্যাসটি শাস্ত রস দিয়ে শেষ করা দরকার । হতভাগিনী বিনোদিনী কি কিছুই পাবে না? সে 
অন্তত ক্ষমা তো পেতে পারে ? সমাজের চোখে সে কুলটা হয়েছিল, তবু রাজলক্ষ্মী এবং অন্নপূর্ণা 
তাকে ক্ষমা করেছেন । বাকি রইল মহেন্দ্রর স্ত্রী আশা | নিজের স্বামীর এই প্রণয়িনীটিকে সে দু চক্ষে 
দেখতে পারত না, কিন্তু এখন বিনোদিনী চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে বলে তার মন নরম হয়ে এল । 
সজল হয়ে এল তার চক্ষু । মহেন্দ্রও অশ্ুভরা চোখে বিনোদিনীকে প্রণাম করে বলল, বউঠান, মাপ 
করিয়ো । 

সমাপ্তিরেখা টানার পর রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন । ধারাবাহিকভাবে উপন্যাস 
লিখতে লিখতে চরিত্রগুলি খুব জীবস্ত, বড় আপন হয়ে যায় । তারা হয়ে থাকে প্রতি দিনের সঙ্গী । 
এবার এদের ত্যাগ করতে হবে । উপন্যাস শেষ করার পর ঠিক যেন প্রিয়জনের বিচ্ছেদবেদনা বোধ 


৫০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করতে হয় । 

বেশিক্ষণ বসে থাকার উপায় নেই, অনেক কাজ, এখনই সংসারের ডাক পড়বে । লেখার কপি 
প্রেসে পাঠাতে হবে আজই । রবীন্দ্রনাথ চিঠিগুলি খুলতে লাগলেন । 

দুঃসংবাদ, শুধু দুঃসংবাদ । জামাইয়ের চিঠিটা তিনি যতখানি খারাপ আশঙ্কা করেছিলেন, তার 
চেয়েও খারাপ । শ্রীমান সত্যেনকে খরচপত্র দিয়ে হোমিওপ্যাথি শেখবার জন্য আমেরিকায় পাঠানো 
হয়েছিল, কিন্ত মাঝপথে সে লন্ডনে নেমে পড়ে । যাই হোক, সেখানেই সে হোমিওপ্যাথি পড়া শুরু 
করেছিল, পাস করে ফিরে এলে সে স্বাবলম্বী হবে, এই ছিল আশা । হোমিওপ্যাথিক চিকিৎসকদের 
এখন এদেশে খুব কদর । রবীন্দ্রনাথ এই চিকিৎসা পদ্ধতি পছন্দ করেন । কিন্তু সেই আশার মূলে 
কুঠারাঘাত পড়ল । সত্যেন জানিয়েছে যে বিলিতি আদব-কায়দা তার পছন্দ হচ্ছে না, ডাক্তারি 
পড়তেও ভাল লাগছে না, সে দেশে ফিরতে চায় অবিলম্বে । অথাৎ তাকে প্রতি মাসে যে দশ পাউন্ড 
করে পাঠাতে হত, আরও পোশাক কেনা, ভ্রমণ ও অতিথি আপ্যায়নের জন্য মাঝে মাঝেই অতিরিক্ত 
দাবি ছিল তার, সেই সব টাকাই জলাঞ্জলি গেল। এখন তাকে দেশে ফেরার টিকিট পাঠাতে হবে, 
তার মানে আরও অন্তত পঁচাত্তর পাউন্ডের ধাক্কা ! রাগ করার উপায় নেই। যেমন করে হোক 
টিকিটের টাকা সংগ্রহ করতেই হবে, রেণুকার মুখ চেয়ে সম্ভুষ্ট রাখতেই হবে জামাইকে । রেণুকারও 
শরীর ভাল নয়, তার ঘুষঘুষে কাশি লেগেই আছে, মাঝে মাঝেই জ্বর হয় ৷ সত্যেনকে টিকিট পাঠাতে 
যত দেরি হবে, ততই বাড়বে ঝণের বোঝা ! 

শিলাইদহ থেকে নায়েববাবু লিখেছেন যে রবীন্দ্রনাথের একবার সেখানে যাওয়া দরকার । 
আদায়পত্র ভাল হচ্ছে না। বাবুমশাইয়ের উপস্থিতিতে এ অবস্থার উন্নতি হতে পারে । 

রথীর চিঠিখানিই সবচেয়ে মারাত্মক । পড়তে পড়তে রবীন্দ্রনাথের মুখ বিবর্ণ হয়ে গেল। 
মৃণালিনী দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, একেবারে শয্যাশায়ী । ঠিক কী রোগ হয়েছে, তা রথী 
লেখেনি, তবে গুরুতর কিছু না হলে সে নিশ্চয়ই বাবাকে জানাত না । মৃণালিনীই বারণ করতেন । 

চিঠিটা হাতে নিয়ে রবীন্দ্রনাথ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন ৷ মৃণালিনী এতদিন পর শুধু স্ত্রী বা 
গৃহিণী নয়, সহধর্মিণী হয়ে উঠছিলেন | শাস্তিনিকেতনের বিদ্যালয়ের ব্যাপারে তাঁর কাছ থেকে 
অনেক সাহায্য পাওয়া যেত । দূরে থাকলেও রবীন্দ্রনাথের এই ভরসা ছিল, মৃণালিনী যখন আছেন, 
শান্তিনিকেতনের ছেলেরা অন্তত না খেয়ে থাকবে না ! 

মৃণালিনী কয়েক মাসের অন্তঃসত্ত্বা, এই সময় তাঁর অসুখ... । 

পরদিনই শান্তিনিকেতন থেকে একজন লোক এল, তার কাছে মৃণালিনীর রোগের বিবরণ পাওয়া 
গেল । বোলপুরের এক মুন্সেফবাবু মৃণালিনী ও রখী-শমীদের একদিন নিমন্ত্রণ করেছিলেন । সেদিন 
প্রবল বর্ষা, ভাদ্র মাসের আকাশ ফাটিয়ে ধারাবর্ষণ হচ্ছে, তারই মধ্যে যেতে গিয়ে সেই মুন্সেফবাবুর 
বাড়ির সামনে মৃণালিনী দেবী জোর আছাড় খেয়েছেন । তারপর থেকে তাঁর পেটে অসহ্য ব্যথা । 
উঠতে পারছেন না, কোনও খাদ্যেও রুচি নেই । 

কলকাতায় অনেকগুলি কাজ না করলেই নয়, রবীন্দ্রনাথের পক্ষে এখনই শান্তিনিকেতনে যাওয়া 
সম্ভব হচ্ছে না । তিনি স্ত্রীর জন্য ওষুধপত্র পাঠিয়ে দিলেন । 

এখন রবীন্দ্রনাথের দুশ্চিন্তার মধ্যে প্রধান কোনটি, অর্থ সংগ্রহ, না স্ত্রীর ব্যাধি ? স্বাভাবিক উত্তর 
এই যে, দুটোই সমান ! কিংবা, এর চেয়েও বড় একটা সমস্যা আছে, তার নাম বিনোদিনী । “চোখের 
বালির এই নায়িকাকে রবীন্দ্রনাথ তিল তিল করে নিমণি করেছেন। সে এখন বড় বেশি জীবন্ত, 
কিন্ত উপন্যাস শেষ হয়ে গেলে তো এই চরিত্রের প্রয়োজন ফুরিয়ে যায় । তবু সে মাথা জুড়ে 
থাকে । চোখের সামনে তাকে স্পষ্ট দেখা যায় । এই ভরা যৌবনে সে কাশীতে গিয়ে থাকবে কেমন 
করে! 

বিনোদিনীকে মাথা থেকে তাড়াতে না পারলে অন্য কিছু লেখা যাবে না। এমনকী অর্থচিস্তা 
কিংবা স্ত্রীর রোগের উৎকণ্ঠা থেকেও বারবার মন সরে যাবে । বিনোদিনী, তুমি যাও, তুমি অলীক, 
তুমি এখন থেকে শুধু ছাপার অক্ষরেই নিবদ্ধ থাকো ! 


৫০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সারা দিন ঘোরাঘুরিব পৱ বাড়িতে এসে স্নান করলেন অনেকক্ষণ ধরে । যেদিন বৃষ্টি বন্ধ থাকে, 
সেদিনই সারা শরীরে কুলকুল করে ঘাম বয় । স্নানের পর সারা শরীরে খানিকটা গোলাপজল ছিটিয়ে 
দিলেন । ছেলেমেয়েরা সবাই শান্তিনিকেতনে, এখানকার বাড়ি শূন্য ৷ রবীন্দ্রনাথ ওপরের ঘরে গিয়ে 
কাগজ-কলম নিয়ে বসলেন । বিজলি বাতি এসে গেছে, এখন রাত্রে লেখার খুব সুবিধে । 
সম্পূর্ণ অন্য কিছু লিখতে হবে । গদ্য নয়, অনেক দিন কবিতা লেখা হয়নি । বেশ কিছুক্ষণ চুপ 
কবে বসে থাকতে থাকতে তিনি নিজের মনটাকে সংসার থেকে সম্পূর্ণ বিযুক্ত করে নিলেন । এখন 
তিনি কারুর স্বামী নন, কারুর শ্বশুর নন, শান্তিনিকেতন-বিদ্যালয় চালাবার দায় যার স্কন্ধে, সে অন্য 
রবীন্দ্রনাথ । এখন তিনি কে ? সামনে একটা সুদীর্ঘ পথ, সেখান দিয়ে হেঁটে যাচ্ছে একাকী পথিক । 
রবীন্দ্রনাথ প্রথম দুটি লাইন লিখলেন : 
‘পথের পথিক করেছ আমায় 
সেই ভালো ওগো সেই ভালো 
একবার শুরু করলে আর কোনও বাধা আসে না। কলম যেন নিজেরই গতিতে তরতর করে 
এগিয়ে যায়: 
কোনো মান তুমি বাখনি আমার 
সেই ভালো ওগো, সেই ভালো । 
হৃদয়েব তলে যে আগুন জ্বলে 
সেই আলো মোর সেই আলো । 
পাথেয় যে-ক'টি ছিল কড়ি 
পথে খসি কবে গেছে পড়ি... 
কবিতাটি শেষ করাব পব তেমন মনঃপৃত হল না । তখনই শুরু করলেন আর একটি । তারও পরে 
একটি নতুন গানের কয়েক পউক্তি গুনগুন করতে করতে মন বেশ পরিচ্ছন্ন হয়ে গেল । 
মৃণালিনীর শবীব সুস্থ হওযার কোনও লক্ষণ দেখা গেল না। শান্তিনিকেতনে তাঁর সেবা করবে 
কে ? মৃণালিনীৰ সম্পর্কে এক বিধবা পিসি রাজলক্ষ্মী তবু সংসারটা সামলাচ্ছেন, ছেলেমেয়েদের 
দেখাশুনোর ভার নিয়েছেন । সঠিক চিকিৎসার জন্য মুণালিনীকে কলকাতায় নিয়ে আসা দরকার । 
রবীন্দ্রনাথ নিজেও শান্তিনিকেতন যেতে পারছেন না । তাঁর সমস্ত কবিতাগুলি ‘কাব্যগ্রন্থ নামে খণ্ডে 
খণ্ডে প্রকাশ করাব উদ্যোগ চলছে, সম্পাদনার ভার যদিও নিয়েছেন মোহিতচন্দ্র সেন, তবু রবীন্দ্রনাথ 
কবিতাগুলি পরপর সাজানোর ব্যাপারটা নিজে দেখে নিতে চান, মুখবন্ধ হিসেবে কিছু কিছু নতুন 
কবিতাও লিখে দিতে হচ্ছে। 
মৃণালিনীর এক ভাই নগেন আছে শান্তিনিকেতনে । রবীন্দ্রনাথ শ্যালককে চিঠি লিখে দিলেন 
মুণালিনীকে নিয়ে আসাব জন্য । বথীও সঙ্গে আসবে । 
মুণালিনীব শরীর খুবই দুর্বল । শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই তাঁর । এপর্যন্ত কোথাও 
ঠিক গুছিয়ে সংসার কবতে পারেননি, অনেকবার ঠীঁই-নাড়া হতে হয়েছে তাঁকে । জোড়াসাঁকোয় অত 
আত্মীয় পরিজনের মধ্যে তাঁর থাকতে ইচ্ছে হয় না। শিলাইদহ বেশ পছন্দ হয়েছিল, সেখান থেকে 
পুরো পরিবারটিকে রবীন্দ্রনাথ আবাব উপড়ে এনেছেন শান্তিনিকেতনে । এখানে তিনি আস্তে আস্তে 
নিজেকে মানিয়ে নিয়েছিলেন ৷ এখানকার সংসারের তিনিই ছিলেন পুরোপুরি কর্রী । জোড়াসাঁকোয় 
গিয়ে আবার জা-ননদ-ভাজদের খুঁত ধরা দৃষ্টির সামনে পড়তে হবে । 
কিন্তু বাধা দেওয়ার মতন মনের জোরও আর অবশিষ্ট নেই মৃণালিনীর । ধরাধরি করে তাঁকে 
ট্রেনের কামরায় এনে শুইয়ে দেওয়া হয়েছে, মাথার কাছে বসে আছে রথী । চলন্ত ট্রেনের জানলা 
দিয়ে দেখা যায়, কত তালগাছের শ্রেণী, কত বুনো খেজুরের ঝোপ । আম-জাম গাছ ও বাঁশঝাড়ে 
ঘেরা এক একটি শাস্ত পল্লী গ্রাম, সদ্য ফসল কাটা খেত, মস্ত বড় মহিষের পিঠে চেপে একটি বাচ্চা 
ছেলে বাঁশি বাজাচ্ছে। জনশূন্য এক মাঠের মধ্যে একটা পাড় ভাঙা, আধ বোজা পুকুরে ছেয়ে আছে 
অজস্র সাদা পদ্মফুল । ছেলেমানুষি উৎসাহে রথী বলল, মা, মা, দেখো, কত পদ্ম ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫০৯ 


কোনওক্রমে হাতে ভর দিয়ে উঠলেন মৃণালিনী, তার দুই চক্ষু জলে ভরে এল | তাঁর অনবরত 
মনে হচ্ছে, এই সব দৃশ্য তিনি আর কখনও দেখবেন না। 

জোড়াসাঁকোয় যখন পৌঁছলেন, তখন রবীন্দ্রনাথ বাড়িতে নেই । তাঁকে প্রকাশকের কাছে যেতে 
হয়েছে । ফিরলেন সন্ধেবেলা, ঘমাক্তি কলেবরেই সোজা চলে এলেন স্ত্রীর শয্যার পাশে । মৃণালিনীর 
রক্তহীন পাণগুর মুখখানি দেখে তিনি নিদারুণ বিমর্ষ বোধ করলেন । অবস্থা যে এতখানি খারাপ 
হয়েছে, তা তিনি কল্পনাও করতে পারেননি ! 

মৃণালিনী ক্রিষ্টভাবে হেসে বললেন, এইবারে ভাল হয়ে যাব । তোমার যে পিঠ ভিজে গেছে। 
যাও, জামাকাপড় ছেড়ে এসো ! 

রবীন্দ্রনাথ একটা হাতপাখা নিয়ে স্ত্রীকে বাতাস করতে করতে বললেন, কলকাতায় গরম পড়েছে 
সাঙ্বাতিক | শান্তিনিকেতনে কি এর চেয়ে বেশি ছিল? 

মৃণালিনী বললেন, শান্তিনিকেতনে কষ্ট হয় না। সন্ধেবেলা কী সুন্দর হাওয়া দেয়। শোনো, 
সত্যেন নাকি ফিরে আসছে ? 

রবীন্দ্রনাথ শুষ্ভাবে বললেন, হ্যা, তাকে টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে, রওনাও হয়েছে জানি, 
দু-এক দিনের মধ্যেই পৌছে যাবে । 

মৃণালিনী বললেন, ভালই হয়েছে । এবারে রেণুর ফুলশয্যার ব্যবস্থা করো | 

রেণুকার বয়েস এখন সাড়ে এগারো বছর, সে সদ্য খতুমতী হয়েছে । নিতান্ত বালিকা বয়েসে 
যাদের বিবাহ হয়, তাদের দ্বিতীয় বিবাহ ও ফুলশয্যার রীতি আছে ঠাকুর পরিবারে । কিন্তু এই 
অপদার্থ জামাইটিকে নিয়ে আদিখ্যেতা করার ইচ্ছে নেই রবীন্দ্রনাথের । তা ছাড়া এসব করা মানেই 
তো আবার খরচের ধাক্কা ! তবু রুগণ স্ত্রীর অনুরোধ উপেক্ষা করা যায় না। 

রবীন্দ্রনাথ বললেন, ঠিক আছে, ব্যবস্থা করা যাবে । 

মৃণালিনী বললেন, মুঙ্গেরে বেলি আর শরৎকেও চিঠি লিখে দাও, ওরাও চলে আসুক । কতদিন 
ওদের দেখিনি । শিগগিরই তো পুজোর ছুটি পড়ে যাবে । 

এখন বাড়ি আবার লোকজনে ভরে যাবে, সব সময় হইহল্লা হবে । এ দেশের মানুষ রুগিকেও 
শান্তিতে একলা থাকতে দেয় না, তার ঘরে বসেও ঘণ্টার পর ঘণ্টা গল্প করে । এসব রবীন্দ্রনাথের 
পছন্দ নয় । সত্যেন্দ্র-রেণুকার ফুলশয্যার উদ্যোগ চলতে লাগল । কিন্তু রবীন্দ্রনাথ সে সময় এখানে 
থাকতে চাইলেন না । তাঁর মন ছটফটিয়ে উঠল । তিনি শান্তিনিকেতনে চলে যেতে চাইলেন । কিন্তু 
মৃণালিনীর কাছ থেকে বিদায় নেওয়া সহজ নয়, তিনি স্বামীকে চক্ষু-ছাড়া করতে চান না। 

রবীন্দ্রনাথ বললেন, নাটোরের রাজা জগদীন্দ্র যাচ্ছেন শান্তিনিকেতনে । এ সময় কি আমার না 
গেলে চলে ? অনেক দিন আগে থেকেই কথা দেওয়া আছে । 

নাটোরের রাজা পারিবারিক বন্ধুই শুধু নন, এই ধরনের ধনী ব্যক্তিদের শাস্তিনিকেতনের কর্মকাণ্ড 
দেখাতে পারলে অনেক রকম সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে, মৃণালিনী তা জানেন । 

শমীকে নিয়ে শান্তিনিকেতন চলে গেলেন রবীন্দ্রনাথ । 

নাটোরের রাজা শান্তিনিকেতন সফর শেষ করে বিদায় নেওয়ার পরেও রবীন্দ্রনাথের ফেরা হল 
না। একবার এসে পড়লে অনেক কাজ, অনেক সমস্যা নিয়ে মাথা ঘামাতে হয় । তার মনেও ওই 
ভিড়ের বাড়িতে ফেরার জন্য কোনও তাগিদ নেই । তবে একটা স্বস্তির ব্যাপার এই যে মুঙ্গের থেকে 
মাধুরীলতা এসে গেছে । সে যেমন বুদ্ধিমতী, তেমনই কাজের মেয়ে । সে থাকতে তার অসুস্থ 
মায়ের সেবাযত্বের কোনও ত্রুটি হবে না । 

টাকাপয়সার সমস্যা ছাড়াও এক-একটা এমন অদ্ভুত সমস্যা এসে পড়ে, যার সামাল দেওয়া কম 
কঠিন নয় । ছাত্রদের জন্য রান্না ও পরিবেশনের কাজে দুটি লোককে নিযুক্ত করা হয়েছে । পাচকটি 
ব্রাহ্মণ হলেও পরিবেশকটি ব্রাহ্মণ নয় বলে জানা গেছে । অব্রাহ্মণ পরিবেশকের হাতের ছোঁওয়া কি 
ব্ৰাহ্মণ ছাত্ররা খেতে পারে? 

ঠাকুরবাড়িতে এসব শুচিবাই নেই । অ্রাহ্মণ শুধু নয়, অহিন্দুর হাতের রান্না খেতেও কেউ 


৫১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আপত্তি করেন না। বিলেতে গেলে কাদের হাতের রান্না খেতে হয়? কিন্ত রবীন্দ্রনাথ 
শান্তিনিকেতনের ব্যাপারে যথেষ্ট সাবধানি । একবার এখানে খ্রিস্টানি ভাবধারা প্রচারের অভিযোগ 
উঠেছিল । ব্রাহ্মদের আদর্শে নয়, সনাতন হিন্দু ব্হ্মচযশ্রিমের আদর্শে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত | হিন্দু 
সমাজ যা মানে না, তেমন কিছু এখানে কবতে গেলে ছাত্র পাওয়া দুর্ঘট হবে । 

পরিবেশকটিকে বরখাস্ত করে এক ব্রাহ্মণকে খুঁজে আনা হল । অশিক্ষিত, অপরিচ্ছন্ন, কদাকার 
যাই হোক, ব্রাহ্মণ তো বটে ! 

এর পরের সমস্যা একজন অধ্যাপককে নিয়ে । রবীন্দ্রনাথ নিজেই নিয়ম করেছেন যে প্রতিদিন 
ছাত্ররা অধ্যাপকদের প্রণাম করে পাঠ শুরু করবে । কিন্তু অন্যতম অধ্যাপক কুঞ্জলাল ঘোষ ব্রাহ্মণ 
নন, তাঁকেও কি ব্রাহ্মণ ছাত্ররা পায়ে হাত দিয়ে প্রণাম করবে ? হিন্দু সমাজে এ রীতি নেই। 
উপবীতধারী ব্রাহ্মণ বালকেরও পা ছুঁয়ে প্রণাম করেন অনেক প্রবীণ অন্রাহ্মণ ব্যক্তি, কিন্তু একজন 
অব্রা্দণ যতই জ্ঞানী বা গুণী হন, কোনও ব্রাহ্মণ তাঁর পা স্পর্শ করবে না। 

তা হলে ছাত্ররা কি অন্য অধ্যাপকদের প্রণাম করবে, কুঞ্জলাল ঘোষকে বাদ দিয়ে ? তা হতে পারে 
না। শেষ পযন্ত একটা সমাধানের পথ রবীন্দ্রনাথের মনে এল | কুঞ্জলাল ঘোষকে অধ্যাপনার 
দাযিত্ব থেকে নিষ্কৃতি দিয়ে প্রশাসনিক কাজে নিযুক্ত করা হলে তাঁর সঙ্গে ছাত্রদের আর গুরুশিষ্য 
সম্বন্ধ থাকবে না । তিনি খাওয়াদাওয়া ও অফিস পরিচালনার কাজ দেখবেন । 

শান্তিনকেতনে থেকে রবীন্দ্রনাথ স্ত্রীর চিকিৎসার খবরাখবর নিচ্ছেন । কিন্ত ফেরা আর হচ্ছে 
না। এখানে নিরিবিলিতে তাঁর নিজের লেখার অনেক সুবিধে । বঙ্গদর্শনের জন্য অনেকগুলি রচনা 
লিখতে হয় । শেষ পর্যন্ত কলকাতায় ফিরতে হল অন্য কারণে । 

জগদীশচন্দ্র বসু পাশ্চাতো যশের মুকুট পরিধান করে দেশে ফিবছেন । চিঠির পর চিঠি লিখছেন 
কবিকে । বন্ধুব সঙ্গে দেখা কবাব জন্য তিনি উন্মুখ । এই বন্ধুব জন্যই প্রায় দু বছর ইওরোপে 
কাটিয়ে আসা তাঁব পক্ষে অনেকটা সম্ভব হয়েছিল । রবীন্দ্রনাথ তাঁব বন্ধুর কৃতিত্বে বিশেষ গর্বিত । 
জগদীশচন্দ্র হাওড়া স্টেশনে নেমেই কবিকে খুঁজবেন, সুতরাং ববীন্দ্রনাথকে তো যেতেই হবে । 

মুণালিনীর পেটের ব্যথা কিছুতেই কমছে না । পেটেব অভান্তরে যে কী ঘটছে, তা জানার তো 
কোনও উপায় নেই । এই ব্যথার জন্য ঘুমও আসে না। তাতে শরীর আরও বিশীর্ণ, মলিন হয়ে 
যাচ্ছে । আলোপ্যাথিক চিকিৎসায় কোনও কাজ হচ্ছে না দেখে ববীন্দ্রনাথ হোমিওপ্যাথ ডাক্তারদের 
ডাকলেন । 

সত্যেন ঘরজামাই হিসেবে এ বাড়িতেই আস্তানা নিয়েছে । তাব বাবুয়ানার শেষ নেই, তাকে মাসে 
দেড়শো টাকা হাতখবচ দিতে হয়, তা ছাড়াও যখন-তখন সে গাড়ি ভাড়া বাবদ আরও টাকা চেয়ে 
নয় । এখন সে আবার একটা নতুন বায়না ধবেছে। ডাক্তারি শেখা তার হল না, সে একটা ওষুধের 
দোকান খুলতে চায । একটা ডিসপেনসারি সাজাতে গেলে অন্তত দু হাজার টাকার দরকার, সে 
টাকাও দিতে হবে শ্বশুরকে । 

তাড়াহুডো কবে কন্যার বিবাহ দিয়েছিলেন রবীন্দ্রনাথ, এখন তাঁকে তার ফলভোগ করতে হচ্ছে। 
ওইটুকু মেয়ে বেণুকা, সেও তার বাবাব মনের অবস্থা বোঝে । সে সবসময় বিষণ্ন হয়ে থাকে । তার 
স্বামীটি যে একটি অপে'গণ্ড, বিলেতে শুধু শুধু গুচ্ছের টাকা খরচ করে এল, কাজের কাজ কিছুই 
শিখল না, তা নিয়ে বাডিব লোকেরা আডালে আবডালে টিপ্লনী কাটে । কিছু কিছু রেণুকার কানে 
আসে, সে অপমান তাকে মুখ বুজে সহ্য কবতে হয় | শরীর এমনিতেই ভাল নয়, এর মধ্যে সে 
শয্যাশাধী হযে পড়ল ৷ তার কাশির সঙ্গে একটু একটু রক্ত পড়ে । 

বাবা কখনও পাশে এসে বসে মাথায হাত বুলিয়ে দিলে রেণুকা হু হু করে কেঁদে ওঠে, মুখে কিছু 
বলে না। রবীন্দ্রনাথের বুক মুচড়ে ওঠে । এ মেয়েকে তিনি কী বলে সাস্তবনা দেবেন ? তাঁরও চোখ 
ভিজে আসে । সন্তান যেন নিজের আত্মারই একটা টুকরো । একটা বিশেষ টুকরো ৷ মানুষ নিজে 
অনেক কষ্ট সহ্য কবতে পারে । কিন্তু সন্তানের কষ্ট দেখলে বুক একেবারে আথালি পাথালি করে । 
সবচেয়ে অসহায় লাগে যখন সেই কষ্ট দূর করার কোনও উপায় খুঁজে পাওয়া যায় না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫১৯ 


এলি সা হারা দা লা উপায় নেই। আজ জগদীশচন্দ্র এসে 
| 

দুবার তারিখ বদল হয়েছে বলে জগদীশচন্দ্রের আগমনবাতাঁ বেশি লোক জানতে পারেনি । তবু 
হাওড়া স্টেশনে শতাধিক লোক অপেক্ষমাণ | ট্রেন কিছুটা বিলম্বে আসছে । ভিড় থেকে একটু দূরে 
দাঁড়িয়ে রইলেন রবীন্দ্রনাথ । কাছেই পুরোদস্তুর সাহেবি পোশাক পরা এক বিশাল চেহারার ব্যক্তি 
একা একা চুরুট টানছেন, বয়েস অন্তত সত্তরের কাছাকাছি হবে, মাথার চুল সব সাদা, মুখের চামড়ায় 
অনেক ভাঁজ, হাতে একটা ছড়ি । মানুষটিকে কেমন যেন চেনা চেনা লাগল অথচ ঠিক.মনে করতে 
পারছেন না। 

একবার ভদ্রলোক এদিকে মুখ ফেরালেন, দু জনের চোখাচোখি হল । তিনি নিজেই ছড়িতে ভর 
দিয়ে ঈষৎ পা টেনে টেনে এগিয়ে এসে বললেন, কবিবর যে ! সংবাদ সব কুশল ! 

কণ্ঠস্বর শোনামাত্র রবীন্দ্রনাথ চিনতে পারলেন । ডাক্তার মহেন্দ্রলাল সরকার ! অনেককাল দেখা 
হয়নি । এর মধ্যে ওঁর মুখে বড় বেশি বার্ধক্যের ছাপ পড়ে গেছে ! শরীরটিও যেন বেশ ক্লান্ত । 

রবীন্দ্রনাথ নমস্কার জানিয়ে বললেন, আপনাকে অনেক দিন কোনও সভা-সমিতিতে দেখা 
যায়নি । 

মহেন্দ্রলাল বললেন, শরীর আর বইছে না। কাজের নেশায় দিনরান্তিরের খেয়াল থাকত না । 
এখন তার দাম দিতে হচ্ছে । আজ না এসে পারলাম না । তোমার কথা জানি, অবলা চিঠি লিখে 
জানিয়েছে, দুঃসময়ে তুমি ওদের প্রচুর সাহায্য করেছ, অনেক টাকাপয়সা জোগাড় করে দিয়েছ। 
ত্রিপুরার রাজাটিকে ধরে তুমি এবার জগদীশের জন্য একটা লেবরেটরি বানিয়ে দাও । এখানে বসে 
কাজ করবে, বিশ্বের বৈজ্ঞানিকরা এখানে আসবে । 

রবীন্দ্রনাথ বললেন, আমি অবশ্যই চেষ্টা করব । তবে আমার একার চেষ্টায় তো হবে না। 

নহেন্দ্রলাল বললেন, ত্রিপুরার আগের মহারাজকে আমি চিনতাম । বেশ রগুড়ে মানুষ ছিলেন । 
তাঁর ছেলের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই । শোনো, একটা মজার কথা বলি । আমি কবিতা- 
টবিতা বিশেষ পড়িনি, সময় পেতাম না । জগদীশ নিজে বৈজ্ঞানিক হয়ে কী করে কাব্য-সাহিত্য 
পড়ার সময় পায় কে জানে ! তোমার লেখাও আমি আগে পড়িনি । এর মধ্যে আমার এক চেলা 
একদিন এসে বললেন, স্যার, রবি ঠাকুরের এই কবিতাটি পড়ে দেখুন । বড় বড় অক্ষরে লিখে এই 
কবিতাটা সব কলেজের ক্লাসরুমগুলিতে টাঙিয়ে রাখা উচিত । আমি বললাম, হ্যা হে, কবিতা পড়তে 
বলছ, বোঝা যাবে তো ? এখনকার বেশির ভাগ কবিতারই তো মর্ম বোঝা দায় ! 

রবীন্দ্রনাথ বললেন, আপনার মতন ব্যস্ত লোককে আবার বিরক্ত করা কেন ? 

ভুরু তুলে মহেন্দ্রলাল বললেন, তোমার সে কবিতা শুধু যে বোঝা গেছে তাই নয়, দুবার পড়ে 
মুখস্থ হয়ে গেছে । বড় খাসা কবিতা ! খুবই উপযুক্ত কথা লিখেছ । আমার মুখস্থ শুনবে ? 

পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে 


চির শিশু করে আর রাখিও না ধরে |... 
একটু থেমে তিনি আবার বললেন, 

পদে পদে ছোটো ছোটো নিষেধের ভোরে 

বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে... 
তারপর কী যেন ? না, না, তুমি বোলো না। আমার ঠিক মনে পড়বে । ছাত্র বয়েসে গড়গড়িয়ে 
শেক্সপীয়র মুখস্থ বলতে পারতাম ৷ 


শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে 
দাও সবে গৃহছাডা লক্ষ্মীছাড়া করে | 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সাত কোটি সন্তানের, হে মুগ্ধ জননী 
রেখেছ বাঙালি করে, মানুষ করো নি। 

শেষ লাইনটি দুবার বলে তিনি অষ্টহাস্য করে উঠলেন । রবীন্দ্রনাথের কাঁধে চাপড় মেরে বললেন, 
রেখেছ বাঙালি করে, মানুষ করোনি ! বড় খাঁটি কথা লিখেছ। গৃহছাড়া, লক্ষ্মীছাড়া না হলে এ 
পোড়ার জাতের কোনও আশা নেই। আহা গো, নরেন ছেলেটা মারা গেল । ওই যে বিবেকানন্দ 
স্বামী । তার কী চিকিৎসা হয়েছিল কে জানে ! 

রবীন্দ্রনাথ জিজ্ঞেস কবলেন, আপনি তাঁকে দেখতে যাননি ? 

মহেন্দ্রলাল বললেন, নাঃ, আমি চিকিৎসা করা ছেড়ে দিয়েছি । মানুষের রোগভোগ আর দেখতে 
পারি না। চোখে জল এসে যায় । তাব মানে বুঝলে, চোখটা নষ্ট হয়ে গেছে। এই চোখ নিয়ে 
ডাক্তারি করা যায় না। 

রবীন্দ্রনাথ ভাবছিলেন, তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য হোমিওপ্যাথির শ্রেষ্ঠ ডাক্তার এই মহেন্দ্রলালকে 
একবার ডাকবেন, কিন্তু তা আর হবে না । 

ট্রেন এসে গেছে, ঝমঝম শব্দে কাঁপছে প্ল্যাটফর্ম । মহেন্দ্রলাল বললেন, কবি, এরকম আরও 
লেখো । দেশের মানুষকে জাগাও ! 

অনেকেই ফুলের তোড়া ও মালা নিয়ে এসেছে। তারা আগে ধেয়ে গেল । জগদীশচন্দ্র হাত 
জোড় করে স্মিতমুখে দাঁড়িয়ে রইলেন | মহেন্দ্রলাল ভিড় ঠেলে কাছে গিয়ে জগদীশকে বুকে জড়িয়ে 
ধবে বললেন, বেঁচে থাকো, আরও অনেকদিন বেঁচে থাকো, জগদীশ । তুমি আমার স্বপ্ন সার্থক 
করেছ ! 
একদিন কত বকেছিলাম মনে আছে ? আজ বুঝেছি, সে তোর আত্মত্যাগ । তোর মতন যোগ্য 
সহধর্মিণী না পেলে জগদীশ এত বড় হতে পারত না ! 

অবলা নিচু হয়ে মহেন্দ্রলালকে প্রণাম করে বললেন, কাকা, আপনার মুখ দিয়ে বকুনি শুনতেই 
বেশি ভাল লাগে । 

জগদীশচন্দ্র এদিক ওদিক তাকিয়ে ববীন্দ্রনাথকে খুঁজছিলেন। দেখতে পেয়ে হাতছানি দিয়ে 
ডাকলেন । রবীন্দ্রনাথ মুখে বেশি উচ্ছাস জানাতে পারেন না, ম্মিতহাস্যে কাছে এসে দাঁড়িয়ে 
রইলেন । 

জগদীশচন্দ্র তাঁর অন্য অনুরাগীদের সরিয়ে রবীন্দ্রনাথের কানের কাছে মুখ এনে বললেন, বন্ধু, 
নতুন গল্প লিখেছ তো ? আগেই ফবমায়েশ পাঠিয়েছিলাম । তোমার কাছ থেকে লেখা শোনার জন্য 
ব্যাকুল হয়ে আছি । 

এতদিন পর জগদীশচন্দ্র ফিরেছেন, এখন প্রতিদিনই খাওয়া-দাওয়া, অন্তরঙ্গ গল্প, সংবর্ধনা চলতে 
লাগল । সর্বত্রই রবীন্দ্রনাথের ডাক পড়ে । কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে দুজন রোগিণী । মাধুরীলতা 
স্বামীর সঙ্গে ফিরে গেছে মুঙ্গেরে । বথী সদ্য কৈশোরোস্তীর্ণ, তার সর্বক্ষণ বাড়িতে বসে থাকতে ভাল 
লাগবে কেন ? সে এখন একা একা বেরুতে পারে, সারা কলকাতা ঘুরে বেড়ায় । শমীকে সারা 
বাড়িতে খুঁজে পাওয়া যায় না। সে কোনও নিরিবিলি কোণ খুঁজে কিংবা ছাদে গিয়ে বই খুলে বসে 
থাকে | মাঝে মাঝে গালে হাত দিয়ে কী যেন ভাবে । এই বয়েসের এমন ভাবুক ও পড়ুয়া বালক 
খুব কমই দেখা যায় । আর মীরা তো খুবই ছোট, তাকেই বা দেখে কে ! সে মায়ের ঘরে এসে ঠায় 
দাঁড়িয়ে থাকে, মা তাকে আদর করতে পারেন না। রেণুকার ঘরে গেলেও তাকে সেখান থেকে 
সরিয়ে দেওয়া হয় । সেই বালিকাটি কারুর না-কারুর সঙ্গ চায়, কিন্ত তার দিকে মনোযোগ দেওয়ার 
কারুর সময় নেই । 

সংসার ও বাইরের পৃথিবীর মধ্যে একটা দোটানায় পড়ে গেছেন রবীন্দ্রনাথ । তাঁর ইচ্ছে করে 
স্ত্রীর পাশে বসে থাকতে, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে । কিন্তু বাইরে থেকে এমন কিছু কিছু 
আহান আসে, যা প্রত্যাখ্যান করা যায় না। রোগ পুরনো হয়ে গেলে তার গুরুত্ব কমে আসে । 


৫১৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মৃণালিনী শয্যাশায়িনী, তাঁর শিয়রের কাছে রবীন্দ্রনাথকে সর্বক্ষণ বসে থাকতে হবে কেন ? পাখার 
বাতাস করার জন্য কি অন্য লোক পাওয়া যায় না? 

রবীন্দ্রনাথকে প্রায় প্রতিদিনই বাইরে বেরুতে হয়। বঙ্গদর্শন সম্পাদনার কাজ আছে। তাঁর 
নিজের কবিতাসংগ্রহ ছাপা হচ্ছে, প্রতিটি ফর্ম নিজে দেখে না দিলে তীর স্বস্তি হয় না। জগদীশচন্দ্র 
রোজই রবীন্দ্রনাথকে দেখতে চান | তাঁকে যেসব বাড়িতে বা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে, 
সেসব জায়গায় রবীন্দ্রনাথেরও সঙ্গে থাকা চাই । জগদীশচন্দ্রকে শোনাবার জন্য ছোটগল্পও ভাবতে 
হয় তাঁকে । মৃণালিনীর সেবার জন্য তাই একজন নার্স ও দাইকে নিযুক্ত করা হয়েছে। 

বেরুবার সময় মৃণালিনীর পাশে বসে দুটো-একটা কথা বলে যান, ফিরে এসেই আবার স্ত্রীর ঘরে 
প্রবেশ করেন। হোমিওপ্যাথিক ওষুধেও বিশেষ ফল দেখা যাচ্ছে না, কিন্তু রবীন্দ্রনাথ জেদ ধরে 
আছেন, আলোপ্যাথিক ওষুধের বিষগুলো আর স্ত্রীকে খাওয়াবেন না। 

এক বিকেলে রবীন্দ্রনাথ এলেন মৃণালিনীর ঘরে । শরীরটা একেবারে শুকিয়ে গেছে মৃণালিনীর, 
কণ্ঠার হাড় প্রকট, মুখখানি রক্তশূন্য, নিজীবের মতন চিত হয়ে শুয়ে আছেন বিছানায় । রাতের পর 
রাত তার ঘুম আসে না। পেটের যন্ত্রণার জন্য খেতেও ইচ্ছে করে না কিছু । রবীন্দ্রনাথ শিয়রের 
কাছে এসে পত্নীর একটি হাত মুঠোয় ভরে বললেন, চোখ চেয়ে থাকো কেন সর্বক্ষণ ? চোখ বুজে 
থাকলে ঘুম আসতে পারে | 

মৃণালিনী তবু স্থির চোখে তাকিয়ে রইলেন স্বামীর দিকে । আস্তে আস্তে তাঁর চোখ জলে ভরে 
গেল। 

রবীন্দ্রনাথ এক আঙুল দিয়ে মুছে দিলেন সেই অশ্রু। 

মৃণালিনী ধীর স্বরে বললেন, তুমি শমীকে শান্তিনিকেতনে পাঠিয়ে দিলে ? আমাকে একবার 
জিজ্ঞেস করলে না ? 

রবীন্দ্রনাথ বললেন, স্কুল খুলে গেছে, ওর এখানে পড়াশুনোর সুবিধে হচ্ছিল না । যাওয়ার সময় 
তোমার সঙ্গে দেখা করে গেছে, দুবার তোমাকে ডেকেছিল, তুমি শুনতে পাওনি । তুমি তখন একটু 
ঘোরের মধ্যে ছিলে, তাই বেশি ডাকাডাকি করিনি । 

মৃণালিনী বললেন, শমী কখনও আমাকে ছেড়ে থাকেনি । ও শান্তিনিকেতনে কী করে একা একা 
থাকবে ? 

রবীন্দ্রনাথ বললেন, একা কেন ? ওখানে ওর বয়েসী আরও ছাত্র আছে, তারা যেমন থাকে, 
তাদের সঙ্গে মিলেমিশে থাকবে শমী । 

মৃণালিনী বললেন, আমি চলে যাব । শমীর সঙ্গে আর দেখা হবে না? 

রবীন্দ্রনাথ বললেন, বালাই ষাট । ও কথা বলছ কেন ? তুমি এবার ভাল হয়ে উঠবে । আমরা 
সবাই মিলে কোনও পাহাড়ে বেড়াতে যাব বরং । তাতে তোমার শরীর সারবে । এখন একটু 
ঘুমোবার চেষ্টা করে দেখো না। 

মৃণালিনী পাশ ফিরলেন । বেরিয়ে গেলেন রবীন্দ্রনাথ । 

ফিরলেন রাত নটার মধ্যেই । তখনই মৃণালিনীর ঘরে এসে দেখলেন মৃণালিনী আগেরই মতন 
চোখ খুলে শুয়ে আছেন । একজন নার্স পাশের টুলে বসে হাতপাখায় বাতাস করছে। কার্তিক 
পেরিয়ে অগ্রহায়ণ মাস এসে গেল, তবু গরম কমার নাম নেই । এ বছর কি শীত পড়বেই না? 
পাশেই গগনেন্দ্র বাড়ি তুলেছেন, তাই এদিককার ঘরগুলিতে বাতাসও আসে না । 

নার্সকে সরে যাবার ইঙ্গিত করে রবীন্দ্রনাথ নিজে টুলে বসে হাতপাখাটি তুলে নিলেন, জিজ্ঞেস 
করলেন, আজও ঘুম এল না ? 

মৃণালিনী উত্তর দিলেন না । 

রবীন্দ্রনাথ বললেন, খেয়েছ কিছু ? একটুখানি গরম দুধ দিতে বলব । 

মৃণালিনী শুধু চেয়ে রইলেন এক দৃষ্টে । আবার দু চক্ষু জলে ভরে এল । 

রবীন্দ্রনাথ ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে কিছু ? বেড প্যান দিতে হবে ? 


৫১৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মৃণালিনী কোনও কথারই উত্তর দিচ্ছেন না। রবীন্দ্রনাথ বুঝতে পারলেন, ওঁর অভিমান হয়েছে । 
তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, শমীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব । শমী পারে, তুমিই ওকে 
ছেড়ে থাকতে পারো না। ছেলেমেয়েদের তো বেশিদিন ধরে রাখতে পারি না আমরা, তারা দূরে 
সরে যাবেই । ৃ 

মৃণালিনী তবু নিঃশব্দ, নিষ্পলক । 

রবীন্দ্রনাথ কিছুটা অনুতপ্ত স্বরে বললেন, জানি, আমার সম্পর্কে তোমার অনেক অনুযোগ আছে। 
পুরোপুরি স্বামীর দায়িত্ব পালন করতে পারিনি সব সময়, তোমাদের জন্য সময় দিতে পারিনি । 
আমার অনেক ত্রুটি আছে । ওগো, আমি ক্ষমা চাইছি । এবার থেকে দেখো, তুমি সেরে ওঠো, আমি 
আর তোমাকে ছেড়ে কোথাও যাব না= 

মৃণালিনী কিছুতেই সাড়াশব্দ করছেন না দেখে রবীন্দ্রনাথ বুঝলেন, ওঁর অভিমান খুব গভীর । 
শমীকে পাঠিয়ে দেওয়া খুবই ভুল হয়েছে । 

তিনি উঠে গিয়ে রথীকে ডেকে বললেন, তোর মায়ের পাশে গিয়ে একটু বস তো। 

রথী এসে ডাকল, মা 

ছেলের ডাকেও সাড়া দিলেন না মৃণালিনী | তাঁর দুই চোখ দিয়ে শুধু বয়ে যাচ্ছে জলের ধারা । 

অবিলম্বেই বোঝা গেল, মৃণালিনীর বাক্‌ রোধ হয়েছে । 

ডাক্তারদের ডাকার জন্য ছুটোছুটি শুরু হয়ে গেল । তারপর সারা রাত আর সারা দিন রবীন্দ্রনাথ 
স্ত্রীর খাটের পাশ ছেড়ে নড়লেন না । বারবার মনে হচ্ছে, বুক ভরা অভিমানের জন্যই কি মৃণালিনীর 
কথা বলা বন্ধ হয়ে গেল ? 

অনেক দিন পর ইন্দিরা আর প্রমথ এসেছে এ বাড়িতে | মৃণালিনীর অবস্থা দেখে আশঙ্কার ছায়া 
ঘনিয়ে এসেছে সবার মুখে । এ বাড়ির অনেকেরই হোমিওপ্যাথিতে তেমন বিশ্বাস নেই । ইন্দিরাও 
বলল, রবিকা, এই অবস্থায় তো হোমিওপ্যাথিতে কাজ হয় না। একজন আযালোপ্যাথকে ডাকবে 
না। ৰ 

রবীন্দ্রনাথ দু'দিকে মাথা নাডলেন । হোমিওপ্যাথি চিকিৎসা মধ্য পথে থামিয়ে দেওয়া উচিত 
নয় । ধৈর্য ধরতে হয় । 

শমীকে আনানো হয়েছে শান্তিনিকেতন থেকে । চার ছেলেমেয়েকে এক সময় দাঁড় করিয়ে 
দেওয়া হল মায়ের খাট ঘিরে । শুধু মাধুরীলতা রয়েছে মুঙ্গেরে । 

মৃণালিনী তাদের সম্ভাষণ করলেন না। তাঁর মুখ দিয়ে আর একটি শব্দও বেরুলো না। শুধু 
চেয়ে রইলেন অপলক । আস্তে আস্তে তাঁর জীবনীশক্তি শেষ হয়ে নিশ্বাস বন্ধ হয়ে গেল । 

শয্যাপার্খ ছেড়ে এবার উঠে দাঁড়ালেন রবীন্দ্রনাথ । কারুকে কিছু না বলে উঠে গেলেন ছাদে । 
কেউ যাতে ডাকতে না আসে সে জন্য দরজা বন্ধ করে দিলেন । চেয়ে রইলেন তারা ভরা আকাশের 
দিকে । মেঘশুন্য, অমলিন, জ্যোৎস্মাময় আকাশ, ঝিকমিক করছে অজজ্্ গ্রহ-নক্ষত্রপুঞ্জ, সেদিকে 
তাকিয়ে থাকলে আর চোখ ফেরানো যায় না। 


তু | ৬৬ 
নয়নমণি এখন সারা সকাল পুঁটিকে নিয়ে কাটায় । মেয়েটা বড় ঘুমকাতুরে, তবু নয়নমণি সূর্য 
ওঠার আগেই তাকে ডেকে তোলে । দুজনেই পর পর স্নান সেরে নেয় । তারপর নয়নমণি নিজের 
হাতে পুঁটিকে শাড়ি পরিয়ে দেয়, মুখে চন্দনের ফোঁটা দিয়ে সাজায় । পুটি প্রথমে এসেছিল একেবারে 


৫১৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হাড় জিরজিরে অবস্থায়, এখন শরীরে কিছুটা গত্তি লেগেছে, ভরাট হয়েছে চোয়াল, চোখে মানুষের 
তাড়া খাওয়া বন্য পশুর মতন ভয়ার্ত ভাবটা আর নেই । মুখে কথা ফুটেছে। 

সাজগোজের পর শুরু হয় পুঁটির অগ্নিপরীক্ষা । নয়নমণি তাকে নাচ শেখাবেই । যতক্ষণ না 
পুঁটির পায়ের তাল ঠিক হয়, ততক্ষণ তার নিস্তার নেই, নয়নমণির সময়জ্ঞানও থাকে না। নয়নমণি 
নিজে গান গেয়ে গেয়ে হাতচাপড়ি দেয়, পুঁটি ঘুঙুর পরা পায়ে নাচে, নেচেই চলে, নাচতে নাচতে সে 
ক্লান্ত অবসন্ন হয়, বসে পড়তে চায়, এমনকী কান্নাও শুরু করে, তবু দয়া নেই নয়নমণির । সে আবার 
হাত ধরে তাকে টেনে তুলে বলে, একটা বোল একেবারে ঠিকঠাক না করতে পারলে তুইও খেতে 
পাবি না, আমিও কিছু খাব না। 

নয়নমণির মুখ চেয়ে অমরেন্দ্রনাথ তার থিয়েটারে পুঁটিকে সখীর দলে ভর্তি করে নিয়েছিল । 
বেতন সাড়ে পাঁচ টাকা । সব নাটকেরই গোড়ার দিকে একদল সখীর নাচ থাকে । অন্য থিয়েটারে 
সখীর দলে সুযোগ পাওয়ার জন্য নতুন মেয়েরা চার টাকা মাইনে পেলেই বর্তে যায়। সেই তুলনায় 
পুঁটির ভাগ্য ভাল । কিন্তু দিন দশেক বাদেই নয়নমণি তাকে ছাড়িয়ে এনেছে । পুঁটি কিছুই নাচ জানে 
না, প্রথম থেকেই বেতালা বেখাপ্লা দলের সঙ্গে মিশে গেলে ওর জীবনে উন্নতি হবে না। নাচ কি 
এতই সোজা ! নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া কোনও কিছুই শেখা যায় না। পুঁটির গলা বেসুরো নয়, 
মোটামুটি গাইতে পারে । যার ভেতরে সুর আছে, তার তালজ্ঞানও এসে যাবে নিশ্চিত । গান পরে 
ভাল করে শিখে নিলেও চলবে, নাচ শেখার জন্য এই দশ-এগারো বছর বয়েসটাই প্রকৃষ্ট । বয়েস 
বেড়ে গেলে পায়ের আড় ভাঙতে চায় না। 

ঘরের মধ্যে শ্রীকৃষ্ণের মুর্তি রয়েছে, তার সামনে অনেক বেলা পর্যন্ত চলে নাচের সাধনা । 

পুঁটির আর অন্য কোনও নাম নেই । তার বাবা মা তার একটা ভাল নামও দেয়নি ৷ পুঁটির মায়ের 
মৃত্যুর পর তার বাবা আর একটি শয্যাসঙ্গিনী এনেছে, প্রথম পক্ষের এগারোটি ছেলেমেয়ের দায়িত্ব 
সেই দ্বিতীয়পক্ষের পত্নী নিতে যাবে কেন ? তার ওপর বয়স্থা মেয়েদের বিয়ে দেওয়ার সমস্যা আছে, 
ঝতুমতী হওয়ার পর সেই কন্যাদের আর অনুঢ়া রাখা চলে না, তা হলে সমাজে পতিত হতে হয় । 
নিয়ে একদিন শহর দেখাবার ছল করে বেরিয়ে পড়েছিল । পুঁটিদের গ্রামের নাম গাবখালি, শুধু ওই 
নামটাই পুঁটি জানে, কোন থানা, কোন মহকুমা তা তাকে কেউ শেখায়নি । গ্রাম থেকে কিছু দূর 
হেটে গেলে এক নদী, সেখান থেকে শুরু হয়েছিল নৌকো যাত্রা, এক বেলা নৌকোয় কাটাবার পর 
স্টিমার, তাতে সারা রাত । সকালবেলায় তারা চেপেছিল রেলগাড়িতে । জীবনে সেই প্রথম 
রেলগাড়ি দেখা, পুঁটিরা তিন বোন রোমাঞ্চিত বিস্মিত হয়ে দেখছে জানলার পাশ দিয়ে গাছপালা 
দৌড়ে যায়, গরু-ছাগল এক জায়গায় দাঁড়িয়ে আছে, তবু মাটি সরে যাচ্ছে, পুকুরগুলো দেখতে 
দেখতে অদৃশ্য হয়ে যায় । রেলগাড়িতে ওঠার আগে বাবা তাদের স্টিমারঘাটার হোটেলে খাইয়েছে, 
একখানা করে ডুরে শাড়ি কিনে দিয়েছে, পিতৃস্মেহের এমন পরিচয় ওই তিন কন্যা আগে কখনও 
পায়নি । সাবাটা পথ একটাও রূঢ় কথা বলেনি বাবা, বরং মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে আদর 
করেছে। যেন দ্বিতীয় পক্ষের সামনে আগের ছেলেমেয়েদের প্রতি মনোযোগ দিতে পারে না বলেই 
বাবা তাদের নিয়ে যাচ্ছে এত দূরে । 

কলকাতায় এসে হরিশ্চন্দ্র নিজেই হকচকিয়ে গিয়েছিল, সেও আগে কখনও এত বড় শহর 
দেখেনি । এত মানুষজন, এত গাড়িঘোড়া, ঘোড়াহীন মোটরগাড়ি হুস ছস করে ধোঁয়া ছাড়তে 
ছাড়তে ধেয়ে আসে, তা দেখলে আতঙ্ক হয় । হরিশ্ন্দ্র দুই মেয়ের হাত ধরেছে, এক মেয়ে জড়িয়ে 
ধরে আছে তার কোমর, এইভাবে তারা হেঁটেছে কলকাতার রাস্তায়, এক দোকান থেকে তারা গরম 
জিলিপির মতন এক অনাস্বাদিতপূর্ব সুখাদ্য খেয়েছে । আর এক জায়গায় কিনেছে রকমারি কাচের 
চুড়ি । মেয়েদের হাতে চুড়ি পরাতে গিয়ে কয়েকটা ভেঙেও গেছে, কী আশ্চর্য দোকানি তার জন্য 
রাগও করেনি অতিরিক্ত পয়সাও নেয়নি । কলকাতায় সব কিছুই এত ভাল । 

দুপুরের দিকে ক্লান্ত হয়ে পড়ে তারা বিশ্রাম নিতে বসেছিল পাস্তির মাঠে একটা বড় তেঁতুলগাছের 


৫১৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছায়ায় । সঙ্গে এক ধামা মুড়ি আর বাতাসা । মহানন্দে সেই মুডি-বাতাসা খাওয়া হতে লাগল, 
সামনের রাস্তা দিয়ে মানুষের স্রোত চলেছে, কেউ ভুক্ষেপ করছে না তাদের দিকে । একসময় পুঁটিরা 
লক্ষ করল, তাদের বাবা নিঃশব্দে কাঁদছে, দু চোখ দিয়ে অঝোরে গড়াচ্ছে জল | তিন কন্যা অবোধের 
A কোনও বয়স্ক মানুষকে তারা কখনও আপন মনে কাঁদতে 
দেখেনি । 

পুঁটির বড় বোন টেপি এক সময় ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, বাবা, তোমার কী হয়েছে? 

হরিশ্চন্দ্র উত্তর দিল না । কেঁদেই চলল, কান্নার দমকে কাঁপতে লাগল তার শরীর | খানিক বাদে 
সে ধুতির খুঁটে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল | টেপির দিকে তাকিয়ে বলল, বড় বিপদ হয়েছে 
রে। আমার সব টাকাপয়সা হারিয়ে ফেলেছি । এখন কী উপায় হবে ? বাড়ি ফিরব কী করে? 

টেপি বলল, আমার কাছে পাঁচ টাকা আছে । তুমি যে আমায় পাঁচ টাকা দিয়েছিলে রাখার জন্য । 

হরিশ্ন্দ্র বলল, পাঁচ টাকায় তো হবে না। সকলের গাড়ি ভাড়া লাগবে, খেতে হবে । বিপদ 
রর রাগারাগি il তোরা এখানে বসে থাক, আমি টাকার সন্ধান 
করে | 

উঠে দাঁড়িয়েও একটু ইতস্তত করেছিল হরিশ্চন্দ্র, তারপর মেয়েদের মাথায় হাত রেখে কম্পিত 
কণ্ঠে বলেছিল, মা, ভগবান তোদের রক্ষা করবেন । 

যাওয়ার সময় সে আর পিছন ফিরে তাকায়নি, ফিরেও আসেনি । 

অনেকবার ধরে এই কাহিনী শুনেছে নয়নমণি । পুটির সঙ্গে সে তার জীবনের মিল খুঁজে পায় । 
ভূমিসৃতা তার মা ও বাবা দুজনকেই হারিয়েছিল অকালে, অসহায় অবস্থায় তাকে তার আত্মীয়স্বজনরা 
বিক্রি করে দিয়েছিল । হরিশ্ন্দ্র তার তিন মেয়েকে বিক্রি করার সাহস বা সুযোগ পায়নি, কলকাতায় 
ফেলে রেখে পালিয়ে গেছে । পুঁটি অবশ্য এখনও ভাবে, তার বাবা ইচ্ছে করে তাদের ফেলে যায়নি, 
নিজেই সে হারিয়ে গেছে এত মানুষের ভিড়ে । আবার কোনওদিন নিশ্চয়ই দেখা হয়ে যাবে । 

ওরা তিন বোন কয়েকদিন মাত্র একসঙ্গে ছিল। টেপির পাঁচ টাকায় ক্ষুণ্িবৃত্তির কোনও অসুবিধে 
ছিল না। চিড়ে-মুডি-কলা সর্বত্রই পাওয়া যায়। টেপিই প্রথম অদৃশ্য হয়ে গেল, তার আঁচলে বাঁধা 
বাকি টাকা-পয়সা কটি নিয়ে । সে নিজেই গেল, না কেউ তাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল, তা 
জানা যায়নি । এক সকালে ঘুম ভেঙে পুঁটি দেখল যে তার দিদি নেই পাশে । ছোট বোন বইচির 
বয়েস ন বছর, তার মুখখানাই সবচেয়ে সুন্দর, রঙটাও মাজা মাজা, তাকে এক সন্ধেবেলা দুজন লুঙি 
পরা লোক জোব করে একটা ঘোড়ার গাড়িতে তুলে নিয়ে গেছে। পুঁটি মাঝের বোন, খুব রোগা, 
খিদের জ্বালায় সে রাস্তার অন্যান্য কাঙালি ছেলেদের দেখাদেখি ভিক্ষে শুরু করেছিল । 

শুধু বাবার নাম আর গ্রামের নাম ছাড়া আর কিছুই জানে না পুঁটি । কথার টান শুনে বোঝা যায় 
পূর্ববঙ্গের মেয়ে । এমনকী যে নদীতে প্রথম নৌকোয় চেপেছিল, সে নদীর নামও মনে নেই। ও 
এত কম জানে কেন ? এই বয়েসে নয়নমণি অনেক বেশি কিছু জানত । অবশ্য তার বাবা তাকে যত্ন 
করে লেখাপড়া শিখিযেছিল ৷ পুঁটির মতন মেয়েরা আগাছার মতন অযত্বে শুধু বেড়েই চলে, কিছু 
শেখে না। 

নয়নমণি পুঁটির নাম দিয়েছে চারুবালা । পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছে, একটা মানুষের নাম ওর 
প্রাপ্য, শুধু মাছের নাম হয়ে থাকবে কেন £ প্রথমে নাম রেখেছিল সুহাসিনী, কিন্তু সে নাম পুঁটি 
নিজেই উচ্চারণ করতে পারে না, সে বলত ছায়াছিনি ! তারপর নাম রাখা হল বীণাপাণি, তাও পুঁটি 
কিছুতেই বীণা বলতে পারে না, বলে বেনা, বেনাপাণি ! চারুবালাতে তেমন গণ্ডগোল নেই। এখনও 
এই নামে সে ঠিক রপ্ত হয়নি, চারুবালা বলে ডাকলে অনেক সময় সাড়া দেয় না। তখন পুঁটি পুঁটি 


খাবার পরামর্শ দিয়েছিলেন, সেই কথা মনে রেখে সে এখন পুঁটির জন্য পাঁঠার মাংস এনে রান্না 
৫১৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


করে । পুটির উঠতি বয়েস, এখন স্বাস্থ্য ভাল না হলে সে সারা জীবনই দুর্বল থাকবে । এই এগারো 
বছরের জীবনে পুঁটি একবারই মাত্র মাংস খেয়েছে, তাও নিজেদের বাড়িতে নয়, তাদের গ্রামের এক 
ধনী পরিবারের দুগপ্জার সময় অষ্টমীর দিনে পাঁঠা বলি হয়, গ্রামসুদ্ধ সবাই সে বাড়িতে গিয়ে পাত 
পেড়ে বসে গিয়েছিল । পুঁটির ভাগ্যে শুধু একটুকরো হাড় আর অনেকখানি ঝোল জুটেছিল, তবু 
সেই স্বাদ তার মনে আছে । 

খাওয়া শেষ হয়ে গেলেও দুজনে এঁটো হাতে গল্প করে অনেকক্ষণ । লাল রঙের মেঝেতে পা 
ছড়িয়ে বসে নয়নমণি, তার অঙ্গে একটা তুঁতে রঙের আলগা শাড়ি জড়ানো, কৃশ কোমর, ঈষৎ ভারী 
উরুদ্বয় । পুঁটি খাটের পায়ায় হেলান দেয়, দক্ষিণীদের মতন মালকোচা মেরে শাড়ি পরা, পায়ের 
ঘুডুর এখনও খোলেনি, বনুক্ষণ নাচের পরিশ্রমে ঘুমে তার চোখ জড়িয়ে আসে । বাইরে ঝকঝক 
করে দুপুরের রোদ, পাঁচিলে দুটি কাক অবিশ্রান্তভাবে ডেকে চলে । 

নয়নমণি এই সময় পুঁটিকে জীবন সম্পর্কে শিক্ষা দেয় । সচ্ছল পরিবারে, বাপ মায়ের আদরে 
যারা লালিত, তাদের অনেক কিছু না জানলেও চলে, কিন্তু যাদের কোনও সহায় সম্বল নেই, বেঁচে 
থাকার জন্য যাদের সর্বক্ষণ লড়াই করতে হয়, জীবনের ভয়ঙ্কর দিকগুলি তাদের না জানলে, না 
বুঝলে চলে না। 

নয়নমণি বলল, মেয়েমানুষ মরে কেন জানিস চারু ? কীভাবে বাঁচতে হয়, তারা যে তাই-ই জানে 
না! তাদের আত্মসম্মানবোধ নেই । মেয়েমানুষরা ভাবে অন্যের কথা শুনেই তাদের সারা জীবন 
চলতে হবে ! 

চারুবালা জিজ্ঞেস করল, দিদি, তুমি একা একা থাকো কী করে? 

নয়নমণি বলল, আরও কিছুদিন যাক, সে কথা আস্তে আস্তে বুঝে যাবি । আগে তোর কথা 
ভাব। মনে কর, কোনওরকমে খুঁজে খুঁজে তোকে তোর গ্রামের বাড়িতে আবার পৌঁছে দেওয়া 
হল। সেখানে তোর সৎ মায়ের সংসারে তুই টিকতে পারবি ? 

চারুবালা ফ্যালফ্যাল করে চেয়ে রইল । 

নয়নমণি বলল, তোর বাপ-মা তোকে ফেরত নেবে না, তোর গ্রামের মানুষও তোকে দেখে দুর 
দুর করবে । তারা বলবে, তুই এতদিন কলকাতা শহরে একা একা থেকেছিস, হাজার পুরুষমানুষ 
তোকে ছুঁয়েছে, তুই নষ্ট হয়ে গেছিস । তোর জাত-ধর্ম সব গেছে । সমাজে আর তোর ঠাঁই নেই । 
এটা তুই বুঝিস ? 

চারুবালা বলল, আমায় তো কোনও পুরুষমানুষ ছোঁয়নি ! 

নয়নমণি বলল, তাতে কী, কেউ তোর কথা বিশ্বাস করবে না। বাপ-দাদার সংসার বা স্বামীর 
সংসারের বাইরে মেয়েমানুষের একটা রাতও কাটাবার অধিকার নেই । পুরুষ ছেলেদের দোষ হয় না, 
তারা যেখানে খুশি যায়, যেদিন ইচ্ছে ফিরে আসে । হারানো ছেলে ফিরে এলে বাড়িতে সবাই 
আনন্দে নেচে ওঠে । পাড়াপড়শিদের ডেকে ভোজ দেয় । হারানো মেয়েদের ফিরে আসার পথ 
চিরকালের জন্য বন্ধ । 

চারুবালার চক্ষু জলে ভরে এল । সে ভাঙা ভাঙা গলায় বলল, আমি আর কোনওদিন বাড়ি যাব 
না? 

নয়নমণি দুদিকে আস্তে আস্তে মাথা দুলিয়ে বলল, না, তোর আর বাড়ি নেই। মেয়েদের বাপের 
বাড়ির মেয়াদ বড় জোর দশ-বারো বছর | যেসব বাপের সাধ্য থাকে, তারা মেয়েদের বিয়ে দিয়ে পার 
করে দেয়। তারপর বেশিরভাগ মেয়েই সারাজীবন আর বাপের বাড়ি যায় না। মা-ভাইবোনদের 
চোখে দেখে না । শ্বশুরবাড়িতে লাথি ঝঁটা খেয়েও মুখ বুঁজে থাকতে হয় । তোর বাপ তোদের তিন 
বোনের বিয়ে দিতে পারেননি, তাই.এত দূর দেশে এনে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে গেছেন । 

চারুবালা এখনও যেন বিশ্বাস করতে পারে না, তাই ফুঁপিয়ে কেদে ওঠে । 

নয়নমণি বলল, তোর অন্য দই বোনের কী গতি হয়েছে জানিস ? অল্পবয়েসী সব মেয়েরাই 
পুরুষমানুষের খাদ্য । পুরুষরা কামড়ে, চিবিয়ে, চুষে খায় । খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায়, 


৫ ১৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তখন ছুড়ে ফেলে দেয় । এক জাতের পুরুষ আবার অন্য জাতের পুরুষদের এই খাদ্য জোগায় । 
সেই রকম পুরুষরাই তোর অন্য দুই বোনকে তুলে নিয়ে গেছে । কলকাতা শহরের অলিগলিতে 
এমন অনেক বাড়ি আছে, যেখানে ওই সব গুণ্ডারা মেয়েদের ভাড়া খাটায়। যাতনা সহ্য করে 
মেয়েরা, রোজগার করে পুরুষ । তোরও নিঘতি ওই গতি হত । 

চারুবালা বলল, টেপি-বইচিকেও আর কোনওদিন দেখতে পাব না ? 

নয়নমণি বলল, দৈবাৎ দেখতে পেলেও চিনতে পারবি কি না সন্দেহ । হয় ওদের দিনের পর দিন 
পিষে, শুষে কঙ্কালসার কবে দেবে, অথবা ভাগ্যে থাকলে যদি কোনও বড় মানুষের নেকনজরে পড়ে 
যায়, তা হলে দামি দামি শাড়ি-গয়নায় মুড়ে বাঁদরি সাজিয়ে রাখবে । তোর মতন মেয়েদের বাঁচার 
আর একটা উপায় আছে, কোনও বাড়িতে দাসী বাঁদি হয়ে সারাটা জীবন কাটিয়ে যাওয়া । 
কোনওদিন মুখ তুলে একটাও কথা বলতে পারবি না । কাজে সামান্য ত্রুটি হলে, এমনকী ত্ুটি না 
হলেও মারবে, মুখঝামটা দেবে, অন্ধকারে ঠেসে ধরবে, তবু কারুর কাছে সুবিচার চাইতে পারবি না । 
বিড়াল-কুকুরেরও অধম সেই জীবন । এমন বাড়িও আছে, যে বাড়ির গিন্নি পোষা পাখির সঙ্গেও 
মিষ্টিভাবে কথা বলে, কিন্তু দাসী-বাঁদিদের মনে কবে হারামজাদি । তোকে আমি এই সব কথা বলতে 
পর লিসানি রা রতি সিসি RR 

| 

চোখ বড় বড় করে চারুবালা জিজ্ঞেস করল, তারপর কী হল £ 

নয়নমণি বলল, সে গল্প পরে শুনবি । তোকে আমি নাচ শেখাবার জন্য এত কষ্ট দিচ্ছি কেন ? 
আমি তো আর সারাজীবন তোকে দেখব না । কেউ কারুর ওপর সারাজীবন নির্ভর করেও থাকতে 
পাবে না। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে । নিজের পায়ে দাঁড়াতে গেলে একটা কোনও গুণ 
থাকা দরকার । সেই গুণটাই যোগ্যতা | মেয়েমানুষের অনেক গুণ থাকলেও সহজে কেউ দাম দেয় 
না, তার রূপ, তার শরীরটাকেই দেখে । এমনকী মেয়ে মানুষরা লেখাপড়া শিখলেও তাদের বাড়ির 
বার হতে দেয় না। বাইরে সবাই যেন তাকে খেয়ে ফেলার জন্য ওত পেতে আছে । একমাত্র 
থিয়েটারের মেয়েদেব সে ভয় নেই। তারা সমাজের তোয়াক্কা করে না, তারা নিজেরা রোজগার 
করে, তারা স্বাধীনভাবে বাঁচতে পারে । 

চারুবালা বলল, তা হলে, তা হলে তুমি কেন আমাকে থিয়েটার থেকে ছাড়িয়ে আনলে ? 

নয়নমণি বলল, থিয়েটারে যোগ দিলেই তো হল না। যোগ্যতা থাকা চাই । যোগ্যতা না থাকলে 
কদিন বাদেই তাড়িয়ে দেবে । তখন এক থিয়েটার থেকে আর এক থিয়েটারে যেতে হবে, দিন দিন 
কদর কমে যাবে, তারপর বদ লোকদের খপ্পরে পড়তে হবে । এমনভাবে থিয়েটারের কত মেয়ে 
হারিয়ে গেছে । তোকে খুব ভাল নাচ শিখতে হবে, গান শিখতে হবে, নকল হাসি, নকল কান্না, নকল 
রাগ দেখানো শিখতে হবে, উচ্চারণ শুদ্ধ করতে হবে, তোকে আমি তেমনভাবে তৈরি করব চারু । 
তুই কারুর কাছে দয়া চাইতে যাবি না, তোকে পাওয়ার জন্য থিয়েটারওয়ালারা ঝুলোঝুলি করবে, তবে 
না তোর মান বাড়বে ' নিজের গুণের জোরে তুই সবার ওপরে উঠবি । তখনও অনেক বড় মানুষ 
টাকার থলি নিয়ে, গযনার বাক্স নিয়ে তোর কাছে আসবে । তখন তুই নিজে ঠিক করবি, বাক্স ভর্তি 
গয়নার চেয়েও আত্মসম্মানের দাম বেশি কি না। গুণের বিনিময়ে অর্থ, না শরীরের বিনিময়ে । 
বুঝতে পারছিস আমার কথা ? ওমা, ঘুমিয়ে পড়লি নাকি, চারু, চারু, এই পুঁটি, ওঠ । কাকে বলছি 
এত সব কথা ! 

ঘুমন্ত চারুবালাকে টেনে তুলে নয়নমণি তার হাত ধুইয়ে দেয় ৷ তাকে বিছানায় শুইয়ে সে নেমে 
আসে নীচে । 

গঙ্গামণি এখন বাতব্যাধিতে পঙ্গু । শয্যা ছেড়ে উঠতেই পারে না। একজন মাত্রাজি দাই রাখা 
হয়েছে তার জন্য, এমন গাঁট্টাগোট্টা তার শরীর যে একাধিক পুরুষকেও সে কুপোকাত করে দিতে 
পারবে । একদিন রাতে চোর এসেছিল, পার্বতী নামে সেই দাইটি লোহার ডাণ্ডা দিয়ে মেরেছিল 
চোরটিকে । 


৫১৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পার্বতী গঙ্গামণিকে স্নান করিয়ে এনে ধরে ধরে শুইয়ে দিল বিছানায় । তারপর বড় পাথরের 
বাটিতে দুধ-মুড়ি-কলা মেখে নিয়ে এল । গঙ্গামণির আঙুলগুলো এমনই শক্ত হয়ে গেছে যে খাবারও 
মুখে তুলতে পারে না । তার শিয়রের কাছে বসে নয়নমণি দাইকে বলল, দাও, আমি খাইয়ে দিচ্ছি । 

চামচে করে একটু একটু করে সে গঙ্গামণির মুখে খাবার তুলে দিতে লাগল । 

খেতে খেতে গঙ্গামণি বলল, নয়ন, তুই খাইয়ে দিচ্ছিস, তাই আজ যেন বেশি খিদে পাচ্ছে। ওই 
পার্বতী বেটির গায়ে বড় রসুনের গন্ধ । ওকে বল না ভাল করে সাবান মেখে স্নান করে আসতে । 

নয়নমণি বলল, প্রায় শেষ হয়ে এল । আর একটু খাবে? 

গঙ্গামণি বলল, সন্দেশ কিনে রাখা আছে । আমায় দুটো দে, তুইও খা। 

নয়নমণি বলল, আমি এখন পারব না । ভাত খাওয়া হয়ে গেছে। 

গঙ্গামণি বলল, ভাত খাওয়ার পর বুঝি সন্দেশ খাওয়া যায় না ? তোকে খেতেই হবে ! 

নয়নমণি তবুও আপত্তি জানাতে গঙ্গামণি বালিকার মতন অভিমানভরে বলল, তা হলে আমিও 
খাব না ! ছুড়ে ফেলে দে । ওই মাদ্রাজি রাক্ষুসিটা সব খেয়ে নিকগে ! 

নয়নমণি বলল, আহা, অমন করে বোলো না । ও তোমার জন্য কত সেবা করে । 

গঙ্গামণি বলল, সেবা না ছাই ! কত পয়সা সরাচ্ছে কে জানে ! পরের হাতে কখনও সেবা হয়? 
নিজে নড়তে চড়তে পারি না। এমনভাবে বেঁচে থাকার মুখে আগুন, ভগবান আমার মরণ দেয় না 
কেন? 

হঠাৎ থেমে গিয়ে গঙ্গামণি একদৃষ্টিতে চেয়ে রইল নয়নমণির দিকে । তারপর ধীর স্বরে বলল, 
দুদিন ধরে একটা কথা ভাবছি । কোনদিন হঠাৎ আমি চোখ বুজব ঠিক নেই। তখন আমার এই 
বিষয় সম্পত্তির কী হবে ? আমার তিন কুলে কেউ নেই, পাঁচ ভূতে লুটেপুটে খাবে । তুইও বিপদে 
পড়বি । বরং একটা উকিল ডাকার ব্যবস্থা কর, তোর নামে সব লিখে দিই আগে থেকে । 

নয়নমণি বলল, না, না, আমার নামে কেন? 

গঙ্গামণি বলল, তুই যে আগের জন্মে আমার মায়ের পেটের বোন ছিলি নয়ন ! তোর মতন আমার 
আপন তো আর কেউ নেই । 

নয়নমণি এবার হেসে বলল, আগের জন্মের সম্পর্ক কি আর এ জন্মে খাটে ! আমি একলা অবলা 
নারী, তোমার এত বড় বাড়ি, নীচে তিন ঘর ভাড়াটে, কত লোক এসে হুজ্জোত করে, তুমি বিছানায় 
শুয়ে শুয়েও সব সামলাতে পারো । আমায় কেউ মানবে না। 

গঙ্গামণিও হেসে বলল, তুমি বাছা একলা হতে পারো,কিস্তু তোমায় অবলা বলবে কোন বাপের 
ব্যাটা ? পুরুষমানুষরা ভয়ে তোর আঁচলের ছায়াও মাড়ায় না । দেখলাম তো এতদিন ! 

নয়নমণি বলল, দিদি, তুমি চোখ বোজার নামও করবে না। বাতের অসুখ আবার অসুখ নাকি, 
ওতে কেউ মরে না । তুমি নাচ ছেড়ে দিলে বলেই তো এমন হল ! 

গঙ্গামণি বলল, শোনো মেয়ের কথা ! বুড়ি মাগি হয়েও ধেই ধেই করে নাচব নাকি ! বড় সাধ ছিল 
একবার তীর্থ দরশনে যাব । 

নয়নমণি বলল, একটা কাজ করতে পারো । এই বাড়ি বেচে দিয়ে তুমি কাশী কিংবা বৃন্দাবন চলে 
যাও । সেই টাকায় তোমার বাকি জীবন দিব্যি চলে যাবে | তীর্থস্থানেও থাকা হবে । 

গঙ্গামণি বলল, ভারী বুদ্ধি দিলি তুই ! বিদেশ বিভুয়ে গিয়ে থাকব, কারুক্কে চিনি না, একদিন 
কেউ আমার বুকে ছুরি মেরে সব কিছু নিয়ে পালাবে | সব তীর্থস্থানেই চোর-ডাকাতরা গিসগিস 
করে। 

একটু থেমে গঙ্গামণি বলল, তোকে ছেড়ে দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারব না। তুই 
আমায় কী মায়ার বাঁধনেই যে বেঁধেছিস ! আরও একটা কথা কী জানিস, থিয়েটারে আর যেতে পারি 
না, তবু মন টানে । এখানে থিয়েটারের লোকজন আসে, তোর মুখে গল্প শুনি, তাতেই কত ভাল 
লাগে । থিয়েটার ছাড়া আর তো কিছু জানিনি । এখনকার থিয়েটারের কত্তারা আমাকে ভুলে গেছে, 
দর্শকরাও আমাকে মনে রাখেনি, কিন্তু আমি যে থিয়েটারের কথা ভুলতে পারি না। 


৫২০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নয়নমণি বলল, কী যে বলো দিদি! তুমি বিশ্বমঙ্গলে পাগলিনীর পার্ট কী দুদাস্ত করেছিলে, 
বিনোদিনীকে পর্যন্ত হারিয়ে দিয়েছিলে, সে কথা সবাই এখনও বলাবলি করে । 

কোনওক্রমে মাথাটা উচু করে ব্যাকুলভাবে গঙ্গামণি জিজ্ঞেস করল, বলে, বলে ? লোকে মনে 
রেখেছে? 

নযনমণি বলল, মনে রাখবে না ? ওই পার্টে অন্য কেউ নামলেই তোমার সঙ্গে তুলনা হয় । 

গঙ্গামণি লাজুকভাবে বলল, বিশ্বমঙ্গল পালায় বিনোদিনী ক্ল্যাপ পেত বড়জোর পাঁচটা-ছটা । আমি 
পেতাম দশটা-এগাবোটা ৷ গানেব সময় পাবলিক এনকোর এনকোর বলত ! 

এরপর কিছুক্ষণ থিয়েটারের গল্পে মেতে রইল গঙ্গামণি । নয়নমণিকে উঠতে হবে । আজ তার 
থিয়েটার নেই, মহডাতে না গেলেও চলে, কিন্তু বালিগঞ্জে সরলা ঘোষালের বাড়িতে যাওয়ার কথা 
আছে। 

সে বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়াতেই গঙ্গামণি বলল, ও শোন নয়ন, আর একটা কথা । তুই 
যে মেয়েটাকে রেখেছিস, পুটি না খুঁটি, সন্ধেবেলায় তুই না থাকলে সে নীচের তলায় এলোকেশীর 
ঘবে যায় কেন ? 

নয়নমণি ভুরু কুঁচকে তাকাল । 

গঙ্গামণি বলল, এলোকেশী মেয়ে সুবিধের নয় ৷ তার একটার বদলে দুটো বাঁধা বাবু । তারাও 
প্রায়ই সন্ধের পর ইয়ারবক্সি নিয়ে আসে । সেখানে ও মেয়ে গিয়ে বসে থাকবে কেন ? তোকেও বাপু 
বলিহারি, রাস্তা থেকে হুট কবে একটা মেয়ে তুলে আনলি, কোন অজাত-কুজাতের মেয়ে তার ঠিক 
নেই । যদি চোর ছ্যাচোড হয় । 

নয়নমণি গ্তীবভাবে বলল, দিদি, আমিও রাস্তার মেয়ে । একজন আমাকে তুলে নিয়ে 
গিয়েছিলেন, তাঁর ঝণ শোধ করতে হবে না ? আর জাতের কথা বলছ, আমাদের নিজেদেরই কি 
জাতের ঠিক আছে ? আমবা থিয়েটারেব মেয়ে বলে সমাজ আমাদের আগেই পতিত করে দেয়নি ? 
আমবা অন্যের জাত নিয়ে এখনও মাথা ঘামাব ? 

গঙ্গামণি জিভ কেটে বলল, আই ! তাই তো । ওটা কথার কথা, লোকে বলে তাই আমারও মুখে 
এসে গেছে । আমাদের আবার জাত নিয়ে মাথা ব্যথা ! নয়ন, তোর কাছে আমার এখনও কত কিছু 
শেখার বাকি আছে । আব কোনওদিন কারুকে জাত তুলে কথা বলব না ! 

নয়নমণি বলল, ও মেষে যাতে এলোকেশীর ঘরে আর না যায়, আমি নিষেধ করে দেব । নীচের 
তলাতেই যাওয়ার দরকাব নেই । 

গঙ্গামণি চোখ পাকিযে বলল, কেন যাবে না ? এটা আমার বাড়ি, তোর ওই মেয়ে বাড়ির যেখানে 
ইচ্ছে সেখানে যাবে । এলোকেশী নালিশ করতে এলে ওর থোতা মুখ আমি ভোঁতা করে দেব। 
ওকে বলে দিতে হবে, এ বাড়িতে ওসব বেলেল্লাপনা করা চলবে না। 

নয়নমণি বলল, দিদি, (তোমাকে আর একটা কথা মনে রাখতে হবে । ওর নাম পুঁটি কিংবা খুঁটি 
নয়, এখন থেকে ওর নাম চারুবালা । তুমি চারু বলে ডেকো । ও যদি কখনও চুরিচামারি করে, 
দেখো, তোমার সামনেই ওকে কীরকম শাস্তি দেব! 

গঙ্গামণি বলল, নয়ন, তুই একটু দাঁড়া তো, তোকে দেখি । তুই দিনদিন কী সুন্দর হচ্ছিস রে! 
আমি মেয়েমানুষ, তবু আমার চোখ জুড়িয়ে যায় । কুসুমকুমারী-তারাসুন্দরীরা তোর ধারেকাছে লাগে 
না। আমি পুরুষ হলে জোর করে তোকে বিয়ে করতাম ! 

এবারে লজ্জা পেয়ে নয়নমণি বলল, যাঃ, কী যে বলো ! আমার তো বিয়ে হয়ে গেছে। 
শ্রীকৃষ্ণের সঙ্গে ! 

চারুবালাকে কঠিন শাসন করার ইচ্ছে নিয়ে নয়নমণি উঠে এল ওপরে । সে এখনও ঘুমোচ্ছে 
দেখে তাকে আর জাগাল না । নিঃশব্দে পোশাক বদল করে সে বেরিয়ে পড়ল । 

বিকেল হয়ে এসেছে, পথে অনেক মানুষজন । ঘোড়ার গাড়িতে বসে জানলার এক পাশ দিয়ে 
বাইরের দৃশ্য দেখতে দেখতে সে মনে মনে একটা গান গাইছে : “নয়ন তোমারে পায় না দেখিতে, 


৫২১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রয়েছো নয়নে নয়নে...’ | সরলা ঘোষালের কাছ থেকে বেশ কয়েকটি গান শেখা হয়ে গেছে এর 
মধ্যে । কিন্তু আসল মানুষটির দেখা পাওয়া যায়নি এ পর্যন্ত । 

সরলা ঘোষাল নয়নমণিকে অনেকখানি আপন করে নিয়েছে । থিয়েটারের অভিনেত্রী বলে কেউ 
তাকে অবজ্ঞা করে না ও বাড়িতে ৷ বরং দুটি যুবক তার প্রতি বেশি বেশি উৎসাহ দেখায় । সরলা 
ঘোষালের এক মামাতো ভাই, খোদ ঠাকুরবাড়ির সন্তান, থিয়েটারে নয়নমণিকে দেখার জন্য প্রায় 
প্রতিটি শো-তে উপস্থিত থাকে । শোয়ের শেষে তার জুড়িগাড়িতে নয়নমণিকে বাড়িতে পৌঁছে 
দিতে চায়। তার উদ্দেশ্য অতি স্পষ্ট । নয়নমণি দু-তিনবার তার গাড়িতে উঠেছে, এখন কৌশল 
করে এড়িয়ে যায় । সে একা ফেরে না। অভিনয়ের শেষে আর তিন-চারজনকে সঙ্গে নিয়ে সাজঘর 
থেকে বেরোয় । ওই ঠাকুরবাড়ির যুবকটির সঙ্গে সে রূঢ় ব্যবহারও করতে পারে না, আহত হয়ে সে 
যদি সরলা ঘোষালের কাছে গিয়ে কানভাঙানি দেয়, তাতে নয়নমণির বড় ক্ষতি হয়ে যাবে । সরলা 
ও ওই বাড়ির অন্যদের সান্নিধ্য নয়নমণির বড় প্রিয় । 

প্রত্যেকবার বালিগঞ্জের বাড়ির দিকে যাওয়ার সময় নয়নমণির বুক এক আকাঙক্ষায় কাঁপে । আজ 
কি তিনি আসবেন ? এ বাড়িতে রবীন্দ্রনাথ এক সময় ঘন ঘন আসতেন, সরলার কাছে সে গল্প 
শুনেছে নয়নমণি | কিন্তু ইদানীং আর তিনি আসেন না । নয়নমণি এক দিনও তাঁর দর্শন পায়নি । 

দেখা না হলেও নয়নমণি রবীন্দ্রনাথকে চিঠি লেখে । অনেকগুলিই মনে মনে, কিন্ত কিছু 
কাগজে-কলমে লিখেও ফেলেছে । এ পর্যন্ত রবীন্দ্রনাথকে তিনটি চিঠি পাঠিয়েছে সে, তার অস্তর 
উজাড় করে দিয়েছে, কিন্তু কোনও চিঠিতেই সাক্ষর নেই, ঠিকানা দেওয়ারও প্রশ্নই ওঠে না। 
রবীন্দ্রনাথ চিঠিগুলি পড়তে পড়তে মাঝে মাঝে অন্যমনস্কভাবে তাকিয়ে থাকেন নিশ্চয়ই, এই দৃশ্যটি 
কল্পনা করেই নয়নমণি গভীর আনন্দ পায় । 

বালিগঞ্জে ঘোষালবাড়ির সামনে এসে নয়নমণি দেখল, আর একটি গাড়িও ঠিক তখনই সেখানে 
থেমেছে, তার থেকে নামছে এক বিদেশি ও এক বিদেশিনী । নারীটি শ্বেতাঙ্গিনী, পুরুষটির গায়ের রং 
ঘি-মাখনের মতন, চোখ দুটি ছোট ছোট, খুব সম্ভবত চিনা বা জাপানি । নয়নমণি ইতস্তত করতে 
লাগল । এ সময়ে তার যাওয়া কি ঠিক হবে ? সরলা সব সময় নয়নমণিকে নিজের পাশে বসায়, 
অন্য আগভুকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় । এই সাহেব-মেমদের সঙ্গে সে কথা বলবে কী করে? 
বাল্যকালে তার বাবা তাকে কিছু ইংরেজি শিখিয়েছিলেন, এখনও নয়নমণি বানান করে করে দু-চার 
ছত্ৰ ইংরেজি পড়তে পারে, ক্যাটু মানে বিড়াল, র্যাট মানে ইদুর আর ম্যাট মানে মাদুর এই সব সে 
জানে, কিন্তু মন থেকে বানিয়ে ইংরেজি বাক্য বলার ক্ষমতা তার নেই । সরলা দিব্যি গড়গড়িয়ে 
ইংরেজি বলে, সেরকম লেখাপড়ার সুযোগ তো নয়নমণি পায়নি । একবার ক্লাসিক থিয়েটারে 
স্টেটসম্যান নামে ইংরেজি পত্রিকার সম্পাদক একটা প্লে দেখতে এসেছিলেন, কবে আসবেন তা 
জানিয়েছিলেন আগে থেকে । অমরেন্দ্রনাথ সব অভিনেতা-অভিনেত্ত্রীদের ডেকে বলেছিল, বিলিতি 
অন্তত নিজের নামটা ইংরেজিতে বলা শিখে নাও । সবাই পার্ট মুখস্ত করার মতন নিজের নাম বলা 
মুখস্থ করেছিল । নয়নমণি অবশ্য আগে থেকেই বলতে পারে, মাই নেইম ইজ নয়নমণি দাসী । 

তা হলে তার ফিরে যাওয়াই উচিত | কিন্তু সরলা যে আসতে বলেছিল আজ বিকেলে । সরলার 
কাছে প্রায়ই নানারকম মানুষ আসে, তাদের কথাবাতাঁ শুনতে সে দারুণ আগ্রহ বোধ করে । সে 
নিজে কিছু না বললেও তৃষ্ণার্তের মতন ওই সব আলোচনা শোনে । এ যেন এক অন্য জগৎ । 
এদের কত বিদ্যা, কত জ্ঞান, এরা পৃথিবীর কথা বলে, দেশের কথা বলে, স্বাধীনতার কথা বলে । 
থিয়েটারের ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এই বৃহত্তর জগতে প্রবেশের জন্য তীব্র ব্যাকুলতা বোধ করে 
নয়নমণি। কিন্তু সে যোগ্যতা যে-তার নেই, না আছে বংশগৌরব, না আছে শিক্ষাদীক্ষা, সে যে শুধুই 
এক নটী । 

কৌতূহল দমন করতে পারল না নয়নমণি, গাড়ি থেকে নেমে ভাড়া চুকিয়ে দিল । এ বাড়ির 
দরোয়ান ও পরিচারকরা তাকে চিনে গেছে, আঁচল দিয়ে মাথা ঢেকে সে চলে এল বৈঠকখানায় । 


৫২২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাশের একটি ছোট ঘরে সরলা তার অফিস বানিয়েছে, তার দলের ছেলেরা ও বাইরের লোকেরা 
এখানেই তার সঙ্গে দেখা করতে আসে । বড় বড় কাগজে দেশাত্মবোধক কবিতা লেখা পোস্টার সাঁটা 
রয়েছে সব দেওয়ালে । বড টেবিলের চার পাশে আট দশটি চেয়ার, সরলা যেখানে বসে তার ঠিক 
পেছনের দেওয়ালে একটি ভারতবর্ষের মানচিত্র । 

সরলার পাশে বসে আছে এক মহিলা, এর নাম প্রিয়ংবদা, নয়নমণি আগে একে দু-একবার 
দেখেছে । মহিলাটি বিধবা এবং একজন কবি । বিধবা হলেও সে লাল পাড় শাড়ি পরে, মুখখানি 
বেশ সুশ্রী । সরলা নয়নমণিকে দরজার কাছে দেখে বলল, এসো বোন, এখানে এসে বসো । 

বিদেশি দুজন বিপরীত দিয়ে চেয়ারে উপবিষ্ট । সরলা পরিচয় করিয়ে দিয়ে বলল, ইনি মিস 
মাগাঁরেট নোবল, স্বামী বিবেকানন্দর সঙ্গে এসেছিলেন এ দেশের সেবা করার জন্য, নাম শুনেছ 
নিশ্চয়ই । আর উনি জাপান থেকে এসেছেন, কাউন্ট ওকাকুরা, আমাদের প্রধান উপদেষ্টা । 

জাপানি ভদ্রলোক উঠে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সসন্ত্রমে অভিবাদন জানালেন, মেমসাহেবটি বাংলায় 
বললেন, নমস্কার । 

নয়নমণির পরিচয জানাব পর ওকাকুরা বললেন, হোয়াট এ চার্মিং লেডি ! 

এরপর ওবা সকলে ইংরেজিতে কথা বলতে লাগলেন, নয়নমণি চুপ করে বসে রইল । সে সব 
কথা বুঝতে পারছে না। কিছু কিছু অনুমান কবতে পারছে। শীঘ্রই সরলার উদ্যোগে প্রতাপাদিত্য 
উৎসব ও বীবাষ্টমী ব্রত উদযাপন হবে, তার প্রস্তুতি চলছে, বিদেশি দুজন সেই সম্পর্কেই কিছু পরামর্শ 
দিচ্ছেন মনে হল । 

নীরবে নয়নমণি পর্যবেক্ষণ কবছে সকলকে । ওকাকুরার চক্ষু দুটি ঈষৎ রক্তাভ ও ছলছলে । 
কিছুটা নেশা কবে আছেন মনে হয় । মাঝে মাঝে তিনি গাঢ় চক্ষে তাকাচ্ছেন প্রিয়ংবদার দিকে | ওই 
দৃষ্টির অর্থ বোঝে নয়নমণি | প্রেমিক-প্রেমিকারা মনে করে অনেক লোকের মাঝখানে তাদের চকিত 
চক্ষুর মিলন অন্য কেউ দেখতে পায় না। আসলে সকলেই বুঝে যায় । প্রিয়ংবদার সঙ্গে এই 
জাপানি ভদ্রলোকের ঘনিষ্ঠতা হল কবে ? মেমসাহেবটিই কথা বলছেন বেশি, তিনি মাঝে মাঝে এক 
একটা শব্দেব ওপর বেশি জোব দেন, কেমন যেন উত্তেজিত ভাব, এঁর ওষ্ঠে একবারও হাসি 
ফোটেনি । 

প্রিয়ংবদা একবাব উঠে গেল বাড়ির অন্দরমহলে । তখন ওকাকুরা মনোযোগ দিয়ে দেখতে 
লাগলেন নয়নমণিকে । একবার নিবেদিত কথা থামিয়ে নয়নমণির দিকে ইঙ্গিত করে কী যেন 
বললেন অনেকখানি । ওকাকুরা-সরলাও তাতে যোগ দিলেন । একটু পরে নিবেদিতা নয়নমণিকে 
বাংলায় জিজ্ঞেস কবলেন, আপনি আমাদের সব কথা বুঝতে পারছেন কী ? 

নয়নমণি লঙ্জিতভাবে দুদিকে ঘাড় নাড়ল । 

নিবেদিতা বললেন, অমি বুঝিয়ে দিচ্ছি । শ্রীমতী সরলা দেবী যুবকদের নিয়ে একটা দল 
গড়েছেন । আপনি জানেন নিশ্চয়ই । উনি নিজে একজন রমণী হয়ে যে এরকম একটি সংগঠন 
করতে পেরেছেন, তা অতি প্রশংসার বিষয় । আমাদের জাপানি বন্ধুটি বলছিলেন যে মেয়েদের 
নিয়েও সেরকম সংগঠন নেই কেন ? দেশের কাজে মেয়েরা কি পিছিয়ে থাকবে ? নারীজাতিকে 
অন্তঃপুরে আগলে রাখলে কোনও জাতিই জাগতে পারে না। আপনার মতন নারীরাই সেরকম 
সংগঠনের ভার নিতে পারেন । প্রথমে কিছু বালিকা সংগ্রহ করে তাদের গান শেখাবেন, তারপর 
আস্তে আস্তে তাদের মনে দেশাত্মবোধ ঢুকিয়ে দিতে হবে । 

নয়নমণির হৃদয় নেচে উঠল । এরকম কাজের ভার দিলে সে এক্ষুনি নিতে রাজি আছে। যদি 
থিয়েটার ছেড়ে দিতে হয়, তাতেও আপত্তি নেই। এরকম দায়িত্ব পেলে সেও এদের সমাজের 
অন্তর্ভুক্ত হয়ে যাবে । সরলা কিংবা প্রিয়ংবদার নাম যখন কেউ বলে, তখন তারা হয়ে যায় দেবী । 
আর নয়নমণির মতন মেয়েরা হয় দাসী । এই সমাজের মেয়েদের গান শেখাবার ভার নিলে সেও কি 
দাসী থেকে দেবীত্বে উন্নীত হতে পারবেনা? 

সরলা কিন্তু এই প্রস্তাবে বিশেষ উৎসাহ দেখাল না । কেমন যেন চিন্তিতভাবে একটুক্ষণ তাকিয়ে 


৫২৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রইল নয়নমণির দিকে । তারপর বলল, আচ্ছা সে কথা পরে ভেবে দেখা যাবে । 

পরিচারকরা রূপোর রেকাবিতে নানাবিধ মিষ্টদ্রব্য ও জলখাবার নিয়ে এল । আবার কথাবাতাঁ শুরু 
হল ইংরেজিতে | ওকাকুরা মাঝে মাঝে উচ্চস্বরে হাসছেন, নিবেদিতা একবারও হাসলেন না। 

একজন পরিচারক এসে খবর দিল, মিস্টার অরবিন্দ ঘোষের কাছ থেকে খবর নিয়ে দুজন ব্যক্তি 
সাক্ষাৎপ্রার্থী। সরলা বলল, একটু অপেক্ষা করতে বলো । 

চা পান শেষ করার পর ওকাকুরা ও নিবেদিতা বিদায় নিলেন । প্রিয়ংবদা তাদের এগিয়ে দিতে 
গেল দ্বার পর্যন্ত । 

এরপর ঘরে এসে ঢুকল দুজন যুবক | সরলাকে নমস্কার করে তারা নিজেদের নাম জানাল, 
হেমচন্দ্ৰ কানুনগো এবং ভরতচন্দ্র সিংহ । হেম বলল, সরলাদেবী, আমরা বরোদার মিস্টার ঘোষের 
কাছ থেকে এসেছি, তিনি নিশ্চয়ই আমাদের কথা আপনাকে আগে জানিয়েছেন । 

সরলা খানিকটা গম্ভীরভাবে বলল, হ্যা । বসুন । 

ভরত নয়নমণির দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল । এই কি ভূমিসৃতা, না নয়নমণি ? 
নয়নমণি এখন খ্যাতনান্নী অভিনেত্রী, ঘোষাল পরিবারের মতন উচ্চ সমাজের সঙ্গেও ঘনিষ্ঠ । 
ভূমিসূতা নাম সে মুছে ফেলেছে, পুরনো জীবনের সব কিছুই নিশ্চয়ই সে মুছে ফেলতে চায় । ভরত 
সেই পুরনো জীবনের প্রেত । আর কিছু না, ভরত শুধু ভূমিসৃতার কাছে একবার ক্ষমা চাইতে চায় । 
কিন্তু ভূমিসৃতা তাকে চেনার কোনও চিহ্ন দেখাল না। পুরনো পরিচয় যদি সে অস্বীকার করে ? কথা 
বলতে গেলেই যদি ক্রুদ্ধ হয় কিংবা অপমান করে ? 

ভদ্র বাড়ির মেয়েদের দিকে বারবার তাকানো বেয়াদপি, তাই ভরত নয়নমণির দিকে আর চাইল 
না, একটি কথাও বলল না । মুখ নিচু করে বসে রইল । 

ভরতকে দেখা মাত্র নয়নমণির বুকের মধ্যে ঝড় বইতে শুরু করেছে। আকম্মিকতার একটা ধাক্কা 
লেগেছে বটে, কিন্তু অবিশ্বাস্য মনে হয়নি । তার দৃঢ় বিশ্বাস ছিল, একদিন না একদিন ভরতের সঙ্গে 
তার আবার দেখা হবেই | তার প্রতীক্ষা কি ব্যর্থ হতে পারে ! কিন্তু এই কি সেই ভরত ! একপলক 
তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, তা কি ঘৃণায় ? সে কি জেনে গেছে যে ভূমিসৃতা এখন মঞ্চের নটী ? 
জানাটা আশ্চর্য কিছু নয়। সকলেই জানে, নটারা দেহোপজীবিনী । নটাদের দিকে পুরুষরা হয় 
লালসার দৃষ্টিতে চায়, অথবা ঘৃণা করে । ভরত তার অস্তিত্বের স্বীকৃতি দেবে না, একটা কথাও বলবে 
না? সে নারী হয়ে আগ বাড়িয়ে কথা বলাটা মোটেই শোভন নয় । এই মানুষটির প্রণয়স্পর্শ না 
পেলে ভূমিসুক্তা হয়তো সারাজীবন সিংহবাড়ির দাসী হয়েই থাকত । ভরতই তাকে জাগিয়েছে, আর 
অন্তত একবার ভরত তার নাম ধরে ডাকবে না ! 

যুবক দুটিকে দেখে যে সরলা খুশি হয়নি, তা তার মুখ দেখেই বোঝা যায় । সে নয়নমণির দিকে 
তাকিয়ে বলল, বোন, তুমি আর প্রিয় একটুক্ষণ ভেতরে গিয়ে বসো, এদের সঙ্গে আমার জরুরি কথা 
আছে। 

নত মুখে, নীরবে ঘর থেকে বেরিয়ে গেল নয়নমণি । 


৬৭ 


শোকের সময়ও পেলেন না নিবেদিতা । শোকের বদলে যেন বুকের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে 
ক্ষোভ আর অভিমান । তাঁর প্রভু কেন এভাবে চলে যাবেন ? না, না, এ সময়ে তাঁর চলে যাওয়া 
মোটেই উচিত হয়নি । তাঁর এত প্রিয় এই দেশ, এই দেশের মানুষ, এখানে অবিলম্বে কত কী ঘটতে 


৫২৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যাচ্ছে, স্বামীজি নিজে তখন উপস্থিত থাকবেন না ? স্বাধীনতার সংগ্রাম শুরু হবে, তার নেতৃত্ব দিতে 
করাতেনই । এই নেতৃত্বের যোগ্যতা স্বামীজির চেয়ে আর কার বেশি ? পরাধীনতার মর্মবেদনায় এক 
এক সময় তাঁকে ক্ষিপ্তের মতন হয়ে যেতে কি দেখেননি নিবেদিতা ? যদি বা স্বামীজি প্রত্যক্ষভাবে 
নেতৃত্ব দিতে রাজি নাও হতেন, তবু তাঁর উপস্থিতিই এক বিশাল প্রেরণা । 

তিনি কাছে নেই, তবু কোথাও আছেন, তাতেই অনেক জোর পাওয়া যায়। কিন্তু তিনি নেই, 
আর একেবারেই নেই, এ যে মেনে নেওয়া অসম্ভব । তিনি সত্যিই নেই ? বিলীন হয়ে গেছেন 
পঞ্চভূতে ? হিন্দুরা পরলোকে বিশ্বাস করে । মৃত্যুলোকের ওপারে কোথাও বিরাজ করে মানুষের 
আত্মা । কেউ কেউ মৃত ব্যক্তিদের কখনও কখনও সশরীরে দেখতে পায় । মহাপুরুষরা মাঝে মাঝে 
দর্শন দিতে আসেন । আজন্ম সংস্কারে নিবেদিতার পক্ষে এসব মানা সম্ভব নয়, আবার পুরোপুরি 
অবিশ্বাস করতে ইচ্ছে করে না । কই, দশদিন কেটে গেল, তবু তো স্বামীজি একবারও তাঁর প্রিয় 
শিষ্যাকে দর্শন দিলেন না । নিবেদিতার বিশ্বাসের তীব্রতা নেই, সে জন্য তিনি দেখতে পান না? 

এমন নিঃসঙ্গতা আগে কখনও বোধ করেননি নিবেদিতা । বিশ্বব্ৰহ্মাণ্ড ভরা নিঃসঙ্গতা । এ দেশে 
তাঁর আর কে আছে ? কথা বলারও আব কেউ নেই । কারুর মৃত্যু হলে আনুষঙ্গিক ও পারিপার্শ্বিক 
এমন অনেক কিছু ঘটতে থাকে যে, সেই দিকেই মন চলে যায়, শোক করার সময় থাকে না। 

এর মধ্যে নিবেদিতা কয়েকবাব বেলুড় মঠে গিয়েছিলেন, সন্ন্যাসী ও গুরুভ্রাতাদের ব্যবহার তাঁর 
কাছে বড অদ্ভুত মনে হযেছে । দিনের পর দিন ধরে প্রায় সকলেই কান্নাকাটি ও হা-হুতাশ করে 
চলেছেন । অথচ এখনই তো কাজের সময়, কাজের মধ্য দিয়েই শোক দমন করতে হয়, স্বামীজি 
প্রতিষ্ঠিত এই মঠ ও কর্মপন্থাকে সচল রাখা, আবও এগিয়ে নিয়ে যাওয়াই তো স্বামীজির স্মৃতিরক্ষার 
শ্রেষ্ঠ উপায় । সেদিকে যেন কারুর মন নেই । নিবেদিতা ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে প্রশ্ন করলেও 
কেউ ঠিক উত্তর দেয না । এমনকী নিবেদিতার এমন সন্দেহও হয় যে, সম্যাসীরা যেন তাঁকে এড়িয়ে 
যাচ্ছেন । একদিন ওকাকুবাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, ওকাকুরাও স্বামীজির আকস্মিক তিরোধানে 
খুব আঘাত পেয়েছেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, মঠের কেউ ওকাকুরার উপস্থিতি গ্রাহ্য করল না, কেউ 
কথাও বলল না। ওরা দুজনে মঠেব বাইরে স্বামীজির চিতাস্থলের কাছে কিছুক্ষণ বসে রইলেন । 
বয়ে চলেছে, শুধু স্বামী বিবেকানন্দ নেই । তাঁর উপস্থিতি অতি প্রবল ছিল বলেই তাঁর না-থাকাটা 
একেবারে অসহনীয় মনে হয় । 

দু দিন পবে নিবেদিতা মঠে গিয়েছিলেন একা । সেদিনও অন্যদের নিস্পৃহ ভাব দেখে তিনি 
সারদানন্দের পাশে গিয়ে বসলেন । সারদানন্দের সঙ্গে তাঁর অনেক বিষয়ে আগে আলোচনা হয়েছে, 
ইনি ইংরিজি ভাল জানেন বলে কথাবাতাঁ সহজে বলা যায় । নিবেদিতা সরাসরি সারদানন্দকে প্রশ্ন 
করলেন, বেলুড মঠের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনও পরিকল্পনা করব না ? স্বামীজির আরব্ধ কাজের 
দায়িত্ব এখন আমাদেরই ভাগ করে নিতে হবে । 

সারদানন্দ একটা দীর্ঘশ্বাস ফেললেন । সরাসরি নিবেদিতার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে 
চোখ ফেলে বললেন, হ্যাঁ, এ বিষয়ে আমরা অনেক চিন্তা করেছি । ব্রহ্মানন্দের সঙ্গে তোমার বিষয়েও 
অনেক আলোচনা হয়েছে । আমাদের সবার প্রিয়, বন্ধু এবং গুরু নরেন এখন নেই, তার অবর্তমানে 
অনেক কিছুই বদলে গেছে। তুমি বরং ব্রহ্মানন্দের সঙ্গে নিভৃতে কথা বলে নাও । 

ব্রহ্মানন্দকে খবর দেওয়া হল, তিনি ওপরতলায় স্বামীজির ঘরের পাশের বারান্দায় নিবেদিতাকে 
নিয়ে বসলেন । সেখানে কয়েকজন সন্ন্যাসী চক্ষু বুজে, জপ-তপ-্ধ্যান করছেন, তাঁদের বলা হল 
নীচে চলে যেতে । স্বামীজির ঘরের জানালা খোলা, দেখা যাচ্ছে তাঁর খাটটি । বৃষ্টি শুরু হয়েছে, 
বৃষ্টির ধারায় গঙ্গানদী এখন ঝাপসা । 

আর কেউ নেই, তবু ব্ৰহ্মানন্দ কিছুক্ষণ গম্ভীরভাবে চুপ করে বসে রইলেন । যেন তিনি আরম্ভের 
বাক্যটি খুঁজে পাচ্ছেন না । নিবেদিতা কৌতূহলী হয়ে চেয়ে রইলেন তাঁর দিকে । নীরবতা কাটছে না 


৫২৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেখে তিনিই ব্রন্মানন্দকে প্রশ্ন করলেন, আপনি আমাকে কিছু বলবেন না ? 

মুখ তুলে ব্ৰহ্মানন্দ বললেন, ভগিনী, তুমি কি এই বেলুড় মঠকে ভালবাস ? আমাদের রামকৃষ্ণ 
সঙ্ঘের মঙ্গল চাও ? 

নিবেদিতা চমকে ভুরু তুলে তাকালেন । এ কী অদ্ভুত প্রশ্ন ! স্বামীজির প্রতিটি পদক্ষেপ অনুসরণ 
করার জন্যই তিনি এ দেশে এসেছেন । স্বামীজির নিজের হাতে গড়া এই মঠ, এই সঙ্ঘ, এর জন্য 
স্বামীজি কত পরিশ্রম করেছেন, নিবেদিতা কি সব সময় স্বামীজির সঙ্গে সঙ্গে থাকেননি ? এখানে এক 
সময় মাঠ ছিল, বিদেশি ভক্তদের টাকায় জমি কেনা হল, আস্তে আস্তে গড়ে উঠল এত বড় মঠ, 
স্বামীজির চেষ্টায়, স্বামীজির ব্যক্তিত্বের আকর্ষণেই টাকা এসেছে বিদেশ থেকে, নিবেদিতাও কি সেই 
অর্থ সংগ্রহে সহায়তা করেননি ? স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকায় গেলেন, তখন নিবেদিতাকেও 
কি বহু জায়গায় এই উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বেড়াতে হয়নি ? এখন এমন প্রশ্ন উঠতে পারে যে তিনি 
এই মঠকে ভালবাসেন কি না ? 

ব্ৰহ্মানন্দ আবার বললেন, জানি, তুমি মন প্রাণ দিয়ে এখানকার সব কিছু ভালবাস, তবু, বলতে 
আমার খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, তা হলেও বলতেই হবে, তুমি আর এখানে এসো না । তুমি 
এলে আমাদের ক্ষতি হবে ! 

নিবেদিতা আর্ত স্বরে বলে উঠলেন, আমি এলে ক্ষতি হবে ? 

ব্ৰহ্মানন্দ বললেন, তোমার কাজের ধারা বদলে গেছে, তুমি এখন রাজনীতির সঙ্গে জড়িত হয়ে 
পড়েছ, আমরা সন্ন্যাসী, আমরা রাজনীতির সঙ্গে কোনও সংস্্ব রাখতে চাই না। তুমি ওকাকুরা 
সাহেবকে সঙ্গে করে আনো, তিনিও কী সব উগ্র মতবাদ প্রচার করেন শুনেছি । আমরা বেলুড় 
মঠকে রাজনীতির আখড়া বানাতে চাই না । 

নিবেদিতা বললেন, সে প্রশ্নই ওঠে না। মঠের সঙ্গে রাজনৈতিক কার্যকলাপের কোনও সম্পর্ক 
নেই । সেটা আমার ব্যক্তিগত ব্যাপার । স্বামীজির সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে, তর্ক হয়েছে, 
কিন্ত তিনি তো আমাকে আসতে বারণ করেননি । মাত্র কয়েক দিন আগে তিনি অসুস্থ শরীর নিয়েও 
আমার বাড়িতে উপস্থিত হয়েছিলেন । আমাকে মঠে আসতে বললেন, আমি এলাম, তিনি নিজের 
হাতে আমাকে আহার্য প্রস্তুত করে দিলেন 

ব্ৰহ্মানন্দ বললেন, নরেন ছিল পাহাড়ের মতন, সে অনেক কিছু সামলাতে পারত, এখন মঠের 
ওপর যদি পুলিশের নজর পড়ে তা হলে সব কিছু তছনছ হয়ে যাবে । এখানে আর কেউ আসবে 
না। এমনিতেই গোঁড়া হিন্দুরা আমাদের নামে অনেক কিছু বলে 

নিবেদিতা বাধা দিয়ে বললেন, স্বামীজি কোনওদিনই গোঁড়া হিন্দুদের মতবাদ কিংবা হীন কুৎসা 
তোয়াক্কা করতেন না। সন্ন্যাসীরা নির্জন জঙ্গলে কিংবা গিরিকন্দরে আশ্রম বানিয়ে বসবাস করলে 
শুধু আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন থাকতে পারেন । কিন্তু লোকালয়ের মধ্যে এরকম মঠ বানিয়ে থাকলে 
আশেপাশের মানুষদের সম্পর্কে কি উদাসীন থাকতে পারে ? মানুষের অভাব, অনাহার, দুর্বলের ওপর 
শক্তিমানের উৎপীড়ন, পরাধীনতার গ্লানি, এই সব বিষয়ে স্বামীজি স্বয়ং বিচলিত হতেন না ? এই সব 
দূর করার চেষ্টাই কি রাজনীতি ? 

ব্ৰহ্মানন্দ নিবেদিতার কথায় কান না দিয়ে বললেন, সঙ্ঘ, মঠের জন্য তুমি যত টাকাপয়সা তুলেছ, 
এখনও তোমার নামে অনেক চেক ও ড্রাফট আসে, সে সব মঠেরই প্রাপ্য । সেগুলি তুমি এখানে 
জমা করে দেওয়ার ব্যবস্থা নিয়ো অবিলম্বে । এ যাবৎ তোমার ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত অর্থ 
ন্যায়ত মঠেরই প্রাপ্য । তোমার মঠে আসা-যাওয়া বন্ধ করাই যথেষ্ট নয়, বিভিন্ন সংবাদপত্রে তোমার 
একটা বিবৃতি দেওয়া দরকার যে তুমি বেলুড় মঠের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছ। 

নিবেদিতার সমস্ত অস্তরাত্মা চিৎকার করে বলতে চাইল, না, না, আমি এ সব মানি না। এই মঠের 
ওপর আপনাদের যতখানি অধিকার আছে, আমার অধিকারও কোনও অংশে কম নয় । আমি কেন 
সেই অধিকার ছাড়ব ? আমি যখন ইচ্ছে আসব । যে-কক্ষে আমার প্রভু, আমার স্বামীজি শেষ 
নিশ্বাস ত্যাগ করেছেন, আমি সেখানে বসে থাকব । তিনি আমাকে কখনও ছেড়ে যাবেন না 


৫২৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বলেছিলেন, ওই ঘরটায় বসলে তবু আমি তাঁর কিছুটা সাহচর্য পাব । 

ব্ৰহ্মানন্দ বললেন, মঠের সঙ্গে তোমার আর সম্পর্ক না থাকলেও তোমার সঙ্গে আমাদের ব্যক্তিগত 
সম্পর্ক অক্ষু্ন থাকবে-_ 

নিবেদিতা আর কিছুই শুনলেন না । রাগে তাঁর শরীর জ্বলছে, তিনি তরতর করে নেমে এলেন 
নীচে । অন্য দিন কেউ না কেউ তাঁকে নৌকোর ঘাট পর্যন্ত পৌছে দেয়, শেষের দিকে স্বামীজি 
নিজে না এলেও সঙ্গে কোনও লোক দিতেন আর ওপরের জানলা দিয়ে তাকিয়ে থাকতেন, আজ 
কেউ এল না। নিবেদিতা বৃষ্টির মধ্যে একা দৌড়ে চলে গেলেন । 

অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে গঙ্গার ওপর দিয়ে নৌকো চলেছে বাগবাজার ঘাটের দিকে । নিবেদিতার দু' 
চক্ষু দিয়ে ঝরে পড়ছে অশ্রু । আজই তিনি প্রথম কাঁদলেন । 

বাড়ি ফিরে তাঁর মনে হল, এই সিদ্ধান্ত কি ব্রহ্মানন্দের একার, না মঠের সকলের ? ব্রহ্মানন্দ 
মঠাধ্যক্ষ হলেও এরকম সময়ে নিশ্চয় সকলের সঙ্গে পরামর্শ করবেন । স্বামী বিবেকানন্দর মৃত্যুর 
সঙ্গে সঙ্গে নিবেদিতাকে মঠ থেকে তাড়িয়ে দেবার ব্যাপার সবাই মেনে নেবে ? তিনি আশা করতে 
লাগলেন, অন্য কেউ এসে বলবে, না, না, ও সব ভুলে যাও, তুমি আগের মতনই মঠে আসবে, 
কাজের ব্যাপারে পরামর্শ দেবে । সেরকম কেউ এল না, তবে কানাঘুষো শোনা যেতে লাগল যে 
মেলামেশাও বন্ধ করে মঠের নির্দেশ মেনে চলেন, তা হলে তাঁকে ফিরিয়ে নেওয়া যেতে পারে । এ 
কথা শুনলেও নিবেদিতার মেজাজ দপ করে জ্বলে ওঠে । এরা ব্যক্তিস্বাধীনতার মূল্য বোঝে না! 
দেশের স্বাধীনতা অর্জনের জন্য তিনি অন্য অনেককে উদ্বুদ্ধ করেছেন, এখন নিজে পিছিয়ে 
আসবেন ? না, তা হতেই পারে না। 

দিনকতক পরে ব্রহ্মানন্দের কাছ থেকে গম্ভীর সরকারি ধরনের চিঠি এল । নিবেদিতা কী সিদ্ধান্ত 
নিয়েছেন তা তিনি জানতে চান । সংবাদপত্রের বিবৃতির ব্যাপারে তিনি আর দেরি করতে চান না । 

সঙ্গে সঙ্গে চিঠিখানির উত্তর না দিয়ে নিবেদিতা স্নান করতে গেলেন । তারপর ধ্যানে বসলেন, 
মুদ্রিত চক্ষুর অন্ধকারে বারবার ভেসে উঠছে স্বামী বিবেকানন্দর মুখ, অসুস্থ হবার আগেকার সেই 
দিব্যকাস্তি, উজ্জ্বল দুই চক্ষু | কিন্তু শুধুই মুখচ্ছবি, তা সবাক নয়, স্বামীজি তাঁর প্রিয় শিষ্যাকে কোনও 
নির্দেশ দিলেন না । 

অনেকক্ষণ স্থির হয়ে বসে থাকবার পর নিবেদিতার মন প্রশান্ত হয়ে গেল । বেলুড় মঠের সঙ্গে 
তাঁর কোনও প্রকার মতবিরোধ বাইরে জানাজানি হলে বহু লোক মজা পাবে, হাসাহাসি করবে । 
মঠের কোনও প্রকার ক্ষতি হয়, এমন কাজ তিনি কিছুতেই করতে পারেন না । ব্ৰহ্মানন্দ যা চান তাই 
হবে, মঠের ওপর অধিকার তিনি ত্যাগ করবেন । টাকাপয়সা যা আছে, তা পাইপয়সা পর্যন্ত হিসেব 
করে চুকিয়ে দেবেন মঠেব কাছে। 

কাগজ কলম নিয়ে তিনি চিঠি লিখতে বসলেন এর পর । একটি চিঠিতে ব্রহ্মানন্দকে সম্রদ্ধভাবে 
জানালেন, যতই বেদনাদায়ক হোক, তবু আপনি যে ব্যবস্থা গ্রহণ করতে চান, তা আমি মেনে 
নিলাম । প্রতিদিন শ্রীরামকৃষ্ণ ও আমার প্রিয় গুরুর ভস্মাবশেষের বেদীমূলে আমার ভালবাসা ও 
শ্রদ্ধা নিবেদন করতে ভুলবেন না । 

সংবাদপত্রের জন্যও একটি বিবৃতিতে লিখলেন, তাঁর ভবিষ্যৎ কর্মধারা সম্পূর্ণ তাঁরই ব্যক্তিগত, 
রামকৃষ্ণ সঙ্ঘের নির্দেশের সঙ্গে এর কোনও সম্পর্ক থাকবে না। কাছেই অমৃতবাজার পত্রিকার 
অফিস, বিবৃতিটি পাঠিয়ে দিলেন সেখানে । 

গুরুভ্রাতাদের সঙ্গেও সম্পর্ক রইল না, এখন আর কেউ নেই । কার কাছে প্রাণ খুলে দুটো কথা 
বলবেন ? জগদীশ আর অবলা এখন কলকাতায় রয়েছেন বটে, কিন্তু ওঁরাও রাজনীতির সঙ্গে জড়াতে 
চান না । 

নিবেদিতার এখন চলবে কী করে ? তাঁর নিজস্ব সম্বল কিছু নেই । স্বামীজির সহযোগিনী হিসেবে 
কাজ করছিলেন বলে বিদেশি ভক্তরা তাঁর খাদ্য-বস্ত্রবাসস্থানের জন্য মাসে মাসে টাকা দিতেন, এখন 


৫২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নীতিগতভাবে সে টাকা তিনি নিতে পারেন না, সব টাকাই সঙ্ের প্রাপ্য । একটি অনাথ আশ্রম ও 
একটি বিধবা আশ্রম খোলার জন্য বিদেশ থেকে কিছু টাকা সংগ্রহ করে এনেছিলেন, ওই সব চালাবার 
অধিকারও আর তাঁর নেই, সে টাকাও সঙ্ঘকে ফেরত দিতে হবে । তা হলে নিবেদিতার ভবিষ্যৎ 
কী ? দেখা যাক, বই লিখে কিছু কিছু উপার্জন করা যায় কি না। কিছুতেই তিনি হার মেনে ফিরে 
যাবেন না, এই ভারতই তো তাঁর দেশ । 

মাঝে মাঝে অন্য লোকজন কিছু কিছু আসে । স্বামীজির ছোট ভাই ভূপেন এলে তাঁর ভাল লাগে, 
এর মুখের গড়নে, পাশ ফিরে তাকানোয় স্বামীজির কিছুটা আদল আছে। কিন্ত ছেলেটিকে পছন্দ 
করা শক্ত, তার ব্যবহার উদ্ধত ধরনের, অল্প বয়েস, তবু চ্যাটাং চ্যাটাং কথা বলে । একদিন দীনেশচন্দ্র 
সেন নামে একজন লেখকও এসে উপস্থিত হয়েছিল । নিবেদিতা তার সঙ্গে আলাপ করিয়ে দেবার 
সময় বলেছিলেন, ইনি স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভূপেন অমনি মাথা ঝাঁকিয়ে বলেছিল, 
আমাকে সব সময় বিবেকানন্দর ভাই বলতে হবে কেন, আমি ভূপেন্দ্রনাথ দত্ত, এই পরিচয়টাই 
যথেষ্ট ! 

ভূপেনের মধ্যে তবু দেশপ্রেমের আঁচ আছে, দীনেশের মধ্যে তাও নেই । সে বাংলা সাহিত্যের 
ইতিহাসের উপাদান ও নানা লোককাহিনী খুঁজে খুঁজে বার করছে, সেটা প্রশংসনীয় বটে, কিন্তু তার 
ব্যক্তিত্ব বলে কিছু নেই। একদিন দীনেশচন্দ্রের সঙ্গে নিবেদিতা বাগবাজারের রাস্তা দিয়ে হাঁটছিলেন, 
হঠাৎ একটা ক্ষ্যাপা ষাঁড় তাড়া করে এল | অমনি নিজের প্রাণ বাঁচাবার জন্য চোঁ চোঁ করে দৌড় 
মারল দীনেশ, নিবেদিতার কী হল, তা ফিরেও দেখল না ! এই কি পুরুষমানুষ, এ যে অবলা নারীরও 
অধম ! এক-এক সময় দীনেশ রাজনীতি নিয়ে কথা বলতে যায়, তখন বোঝা যায়, এ বিষয়ে তার 
সামান্য জ্ঞানও নেই । মাঝে মাঝে নিবেদিতা ধমক না দিয়ে পারেন না, তিনি বলেন, আপনি চুপ 
করুন তো । যে বিষয়ে কিছু জানেন না, সে বিষয়ে কথা বলবেন না । বরং সাহিত্য বিষয়ে যা বলার 
আছে, বলুন । 

একদিন সকালবেলা সাইকেলে চেপে একজন ইংরেজ যুবক এল দেখা করতে । কৃশকায় দীর্ঘ 
শরীর, বুদ্ধিদীপ্ত মুখখানিতে কিছুটা সারল্যও রয়েছে, এ দেশের অধিকাংশ ইংরেজের মতন অহংকারী 
ভাব-ভঙ্গি নেই । নিবেদিতা একটু বিস্মিত হলেন । শহরবাসী ইংরেজ সমাজের আমন্ত্রণে তাঁকে মাঝে 
মাঝে দু'একটা আসরে যেতে হয় বটে, কিন্তু তিনি যে শাসক শ্রেণীর কেউ নন তা বুঝিয়ে দেবার 
জন্য তিনি সাহেবপাড়ায় থাকেন না, উত্তর কলকাতার ঘিঞ্জি গলির মধ্যে এ বাড়িতে নিজেকে মানিয়ে 
নিয়েছেন। এখানে সচরাচর কোনও ইংরেজ পুরুষ রমণী তাঁর কাছে আসে না। 

যুবকটি বিনীতভাবে জানাল যে, আগে থেকে খবর না দিয়ে চলে আসার জন্য সে দুঃখিত । তার 
নাম স্যামুয়েল কে র্যাটক্রিফ, সে দা স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক, লন্ডন থেকে কিছুদিন 
মাত্র আগে এ দেশে এসেছে। সে নিবেদিতার সঙ্গে আলাপ-পরিচয় করতে চায় । 

নিবেদিতা বললেন, আমার এখনও প্রাতরাশ হয়নি, তুমি আমার সঙ্গে যোগ দাও । তুমি আমার 
কথা জানলে কী করে ? 

র্যাটক্লিফ বলল, কয়েক দিন আগে লাউডন স্ট্রিটে একটি চায়ের আসরে আপনাকে দেখেছি । 
অনেক লোকজন ছিল, আপনি হয়তো আমাকে লক্ষ করেননি । সেখানে আপনাকে কিছু বলতে বলা 
হয়েছিল, আপনার বক্তৃতা শুনে আমি দারুণ চমকে গেছি। এ দেশে এসে এরকম কথা আমি আগে 
আমার কোনও স্বদেশবাসীর মুখে শুনিনি । আমি নতুন এসেছি, সবাই আমাকে বোঝাবার চেষ্টা করে 
যে এ দেশের লোকরা কত খারাপ, মিথ্যেবাদী ও ভণ্ড, মেয়েদের ওপর সাউ্বাতিক অত্যাচার করে, 
মেয়েরাও অবোধ ও কুসংস্কারগ্রস্ত ! আপনি অতগুলি ইংরেজ ভদ্রলোক-ভদ্রমহিলার সামনে 
অকুতোভয়ে বললেন, ইংরেজরাই কিছু বোঝে না। এ দেশের নারীদের গৌরবময় এঁতিহা, সেবার 
আদর্শ ও মানবিকতার দিকগুলি গভীরভাবে জানার চেষ্টাও করে না, ওপর ওপর কিছু ব্যাপার দেখে 
নিন্দে করে । শুধু তাই নয়, শাসকশ্রেণী ভারতীয় সমাজের অনেক ভাল ভাল রীতি ধ্বংস করে 
দিচ্ছে । আমি শুনে একেবারে স্তম্ভিত । 


৫২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিবেদিতা স্মিতহাস্যে জিজ্ঞেস করলেন, তুমি স্টেটসম্যান পত্রিকায় ঠিক কী কাজ করো ? 

্যাটক্রিফ বলল, প্রধানত সম্পাদকীয় লেখানোর জন্য আমাকে আনানো হয়েছে । 

নিবেদিতা বললেন, তুমি যদি পার্ক স্থিট-লাউডন স্ট্রিটের সমাজে ঘোরাফেরা করো, তা হলে এ 
দেশ ১দপর্কে কছুই জানতে পারবে না। সরকারি বক্তব্য ও ইংরেজ সমাজের একপেশে মস্তব্যই 
তোমার লেখায় ফুটে উঠবে । সেটা কি যথার্থ সাংবাদিকতা ! সম্পাদকীয় লেখক এ দেশের মানুষ, 
তাদের আচার-ব্যবহার, তাদের আশা-আকাঙ্ক্ষা-অভিযোগের কথা জানবে না ? 

র্যাটক্রিফ বলল, জানবার চেষ্টা করছি। সেই জন্যই আমি সময় পেলেই বাইসাইকেল নিয়ে সারা 
শহর ঘুরে বেড়াই । নেটিভ পাড়াতেও আসি । গ্রামাঞ্চলেও যাবার ইচ্ছে আছে ! 

নিবেদিতা বললেন, ইংরেজদের পত্র-পত্রিকাগুলি সবই সরকারের ধামাধরা । লর্ড কার্জন কী সব 
কাণ্ড-কারখানা শুক করেছেন, তুমি তা সমর্থন করো ? লোকটা কী সাঙ্ঘাতিক অহংকারী ! এ দেশের 
মানুষদের মানুষ বলেই মনে করে না। ওর ভাবভঙ্গি দেখে মনে হয়, ইংরেজরা যেন আরও এক 
হাজার বছর এই দেশ শাসন করবে । কলকাতা কপোঁরেশনের কী হাল করল ! দেশীয় লোকদের 
হাতে আরও কিছু ক্ষমতা দেবার বদলে বরং উল্টে তাদের সংখ্যা কমিয়ে দিল । শিক্ষা ব্যবস্থাকে 
পুরোপুরি সরকারি চাপে রাখতে চায় । দিল্লিতে আবার দরবার বসতে চলেছে, শুধু শুধু কত টাকার 
অপব্যয় হবে, সব এ দেশেরই টাকা ! 

র্যাটক্লিফ বলল, আপনি আমাদের পত্রিকায় লিখবেন ? 

নিবেদিতা ভুরু তুলে জিজ্ঞেস করলেন, আমি ! আমাকে তোমাদের পত্রিকায় লিখতে দেবে ? 

র্যাটক্লিফ বলল, আমি ব্যবস্থা করব। এর মধ্যে আপনার দু'একটি রচনা আমি পড়েছি। 
আপনার ভাষার জোর আছে । 

নিবেদিতা খুশিই হলেন এ প্রস্তাবে । স্টেটসম্যান অতি শক্তিশালী পত্রিকা, তার মাধ্যমে নিজের 
কথা বলতে পারলে শাসকশ্রেণীব কিছুটা টনক নড়বে ৷ তাঁর জীবিকারও খানিকটা সুরাহা হবে । 

চাষের টেবিলে বসে নানা রকম গল্প হল। কলকাতার ইংরেজ সমাজে র্যাটক্লিফের মতন 
মুক্ত-মনা মানুষ দুর্লভ | এবকম মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায় । 

ওকাকুরা কয়েক দিনেব জন্য বাইরে গিয়েছিলেন, তিনি ফিরে আসতেই তাঁর সঙ্গে কাজে ঝাঁপিয়ে 
পড়লেন নিবেদিতা । রামকৃষ্ণ সঙ্ঘ ও বেলুড় মঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবার ব্যাপারটা তাঁর 
প্রাণে খুব বেজেছে। কিছুতেই মেনে নিতে পারছিলেন না, কাজের মধ্যে ডুবে থাকলে তবু সেটা 
ভোলা যায় । আর যে-জন্য সঙ্ঘের গুরুভাইদের সঙ্গে মতভেদ, সেই কারণটাকেই সার্থক করে 
তুলতে হবে। শুধু আধ্যাত্মিকতার পরিপোষণ নয়, এখন এ দেশের পক্ষে বেশি প্রয়োজন 
পরাধীনতার গ্লানি থেকে মুক্তি । তার জন্য চাই স্বাধীনতা সংগ্রামের প্রস্ততি । তার জন্য শুধু 
সভা-সমিতি বা বক্তৃতায় হবে না, চাই সশস্ত্র অভ্যুত্থান । 

ওকারুরার এশিয়ার এক্য নীতি অনেককেই নাড়া দিয়েছে ভারত পরাধীন: কিন্তু তার সংগ্রামের 
সাথি হিসেবে অন্য দেশগুলি পাশে এসে দাঁড়াবে, তারা অস্ত্র দেবে। সমগ্র এশিয়ার দেশগুলি 
একজোট হলে ইওরোপীয় শক্তিগুলি ভয়ে পালাবে । এশিয়ার ভাগ্য নিয়ন্ত্রণ করবে এশিয়াবাসীরাই । 
এ জন্য অচিরেই দরকার ভারতের সবত্মিক প্রস্তুতি । 

নিবেদিতা ওকাকুরাকে নিয়ে ঘুরতে লাগলেন বিভিন্ন গুপ্ত সমিতির আখড়ায় । ব্যারিস্টার 
প্রমথনাথ মিত্রের অনুশীলন সমিতির ছেলেরা যথেষ্ট উৎসাহী । প্রমথ মিত্র এখন বৃদ্ধ হয়েছেন, কিন্ত 
দেশোদ্ধারের তেজ একটুও কমেনি । কলকাতা ছাড়া বরিশালেও তাঁর সংগঠন আছে। সার্কুলার 
রোডে যতীন বন্দ্যোপাধ্যায়ের চেলারা দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত । অভিজাত শ্রেণীদের 
মধ্যেও কেউ কেউ স্বাধীনতা সংগ্রামে গোপন সমর্থন জানাচ্ছেন । একজন ধনী ব্যক্তি, নিজের নাম 
না জানিয়ে লোক মারফত ঘোষণা করেছেন যে, গুপ্ত সমিতির ছেলেরা যদি অস্তত একজন উচ্চপদস্থ 
ইংরেজ কর্মচারীকেও খুন করতে পারে, তা হলে তিনি এক হাজার টাকা পুরস্কার দেবেন। অর্থাৎ 
তিনি বিপ্লবীদের শক্তি পরীক্ষা করতে চান । যতীন ব্যানার্জির দলের দু'-চারজন যুবক এখনই এ 


৫২৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় । 

সরলা ঘোষালের মনোভাব নিবেদিতা এখনও বুঝতে পারছেন না। সরলার দল যে উৎসব 
অনুষ্ঠানেই বেশি আগ্রহী, লাঠি খেলা, ছোরা খেলার চর্চা যে চলছে, তা যেন অনেকটা শখের | 
প্রদর্শনীর জন্য । সবলা এক সময় রুডিয়ার্ড কিপলিঙ-কে ডুয়েল লড়ার জন্য আহ্বান জানাতে 
চেয়েছিল । একটি গল্পে কিপলিং বাঙালিদের ভীরু, কাপুরুষ, গিদ্দর বলে গালি দিয়েছিল, এক 
বাঙালি আই সি এস অফিসার পাঠান বিদ্রোহের সময় ভয়ে পালাতে গিয়ে ধরা পড়ে, তারপর তার 
মুণ্ড কেটে বশাঁ ফলকে গেঁথে ঘোরানো হয়েছিল এক শহরের পথে পথে । সেই গল্প পাঠ করে 
সরলাব রক্ত টগবগ করে ফুটেছিল, কিপলিংকে সে চিঠি লিখেছিল, পাঁচ বছর বাদে একজন বাঙালি 
যুবকের সঙ্গে কিপলিং এসে বন্দুক, তলোয়ার অথবা যে-কোনও অস্ত্রে লড়ে যাক । সে চিঠি অবশ্য 
পাঠানো হয়নি, তারপর পাঁচ বছর কেটেও গেছে, কিন্তু সরলা এখনও প্রত্যক্ষ সংগ্রামের কথা উঠলেই 
ইতস্তত করে । 

বরোদার অরবিন্দ ঘোষ যতীন ব্যানার্জির দলটির মন্ত্রগুর । সেই দলের বারীন্দ্র, হেমচন্দ্র, ভরত 
নামে যুবকদের সঙ্গে নিবেদিতা ও ওকাকুরার প্রায়ই আলোচনা হয় | এরা প্রায়ই প্রশ্ন করে, কবে শুরু 
হবে সংগ্রাম ? কোনও ইংরেজের ওপর আঘাত হানার জন্য এরা অস্থির । শুধু হেমচন্দ্র একদিন 
সন্দেহ প্রকাশ করে বলল, আমরা যে শুনেছিলাম, ভারতের অন্যান্য অঞ্চলে গুপ্ত সমিতিগুলি এমন 
কি পাহাড়ের আদিবাসীরাও সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত, বাংলাতেই তেমন কিছু সংগঠন এখনও নেই, 
কিন্তু মিস নোবল, তার প্রমাণ কোথায় ? অন্য কোনও অঞ্চলের গুপ্ত সমিতির সঙ্গে তো আমাদের 
যোগাযোগ হল না এখনও ! 

ওকাকুরা তাদের আশ্বাস দিলেন । অন্য প্রদেশের দলগুলির সঙ্গে যোগাযোগের জন্য তিনি এক 
মাসের সফরে বেরিয়ে পড়লেন । সঙ্গে নিয়ে গেলেন সুরেন ঠাকুরকে | যাত্রার সময় তিনি সহাস্যে 
নিবেদিতাকে বললেন, যদি আমি পথে খুন হয়ে না যাই, তা হলে অবশ্যই সফল হয়ে ফিরে আসব । 
যদি ফিরে না আসি, আমার কার্যের সব ভার তুমি নেবে । 

এ কথা শুনে নিবেদিতার বক্ষ কেঁপে উঠল । না, না, চরম প্রস্তুতি পর্বে এই বীর নায়কের খুন 
হওয়া কিছুতেই চলবে না । ওকাকুরা যাতে সাবধানে থাকেন, ভাল হোটেলে অবস্থান করতে পারেন, 
এ জন্য নিবেদিতা তাঁর হাতে তুলে দিলেন এক হাজার টাকা । 

এই টাক! মঠের নয়, নিবেদিতার নিজস্বও নয়। জো ম্যাকলাউড তাঁকে নিয়মিত টাকা 
পাঠাচ্ছেন। একমাত্র জো-কেই নিবেদিতা অকপটে নিজের সব কথা জানাতে পারেন চিঠিতে । 
বেলুড় মঠের সন্নাসীরা স্বামীজির মৃত্যুর পর এখনও কান্নাকাটি ও পূজা-প্রার্থনায় ডুবে আছে । 
স্বামীজি অসুস্থ অবস্থায় ও ঝোঁকের মাথায় রাজনীতির বিরুদ্ধে যা বলেছিলেন, সেটাকেই ওরা ধরে 
বসে আছে, এ দেশের জন্য স্বামীজির সামগ্রিক চিন্তা ওদের মাথায় নেই । ওকাকুরার সঙ্গে নিবেদিতা 
এখন কোন ব্যাপারে জড়িত তা জো ম্যাকলাউড জানেন । ওকাকুরার জীবনযাত্রা ব্যয়বহুল, সে খরচ 
জোগাতে জো-র আপত্তি নেই। 

ওকাকুরা “আইডিয়ালস অফ দা ইস্ট' নামে আর একটি বই লিখছেন, সে কাজেও সাহায্য করছেন 
নিবেদিতা । বাইরে যাবার আগে ওকাকুরা পাণ্ডুলিপি রেখে গেলেন নিবেদিতার কাছে, তিনি তার 
ভাষা আদ্যোপান্ত সংশোধন করতে লাগলেন । এই বইতেও আছে এশিয়ার একাত্মতার আদর্শের 
কথা, এরকম বইয়ের বিশেষ প্রয়োজনীয়তা আছে বিপ্লবীদের কাছে । 

লেখাপড়া ও বিপ্লবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কাজ করে যাচ্ছেন নিবেদিতা, কিন্তু এক 
দিনের জন্যও তাঁর অতি প্রিয় গুরুর কথা ভোলেননি । স্বামী বিবেকানন্দ তাঁর জীবনসর্বন্ব । 
নিবেদিতার দৃঢ় বিশ্বাস, তিনি এখনও যা কিছু করছেন, সবই তাঁর গুরুর কাজ । এ দেশের মানুষকে 
তিনি গভীরভাবে ভালবাসতেন, এ দেশের মানুষের পরাধীনতার মোচন কি তিনি চাইতেন না ? 

ওকাকুরা ফিরে এলেন নির্বিঘেই । কিন্তু অন্যান্য অঞ্চলের বিপ্লব প্রস্তুতি সম্পর্কে বিশেষ কিছু 
বলতে চান না। সব কিছুই রহস্যময় করে রাখার দিকে তাঁর ঝোঁক । জিজ্ঞেস করলেই বলেন, সব 


৫৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিবেদিতা একটুক্ষণ ওকাকুরার দিকে চেয়ে রইলেন । নিশ্বাস অতি উষ্ণ । তীব্রভাবে বললেন, 
আপনি বিবাহ করতে চান £ এর আগে আর কতজনের কাছে প্রস্তাব করেছিলেন ? সরলাদের বাড়িতে 
প্রিয়ংবদার সঙ্গে আপনার প্রেম প্রেম ভাব কি আমার নজরে পড়েনি ? ও বাড়িতে নয়নমণি নামে 
একটি অভিনেত্রীকে দেখেও আপনি মুগ্ধ হয়েছিলেন, তাকে বারবার দেখার জন্যই ওখানে যান । 
এমনকী সরলার কাছেও আপনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সে রাজি হয়নি শুনেছি ! আপনি কি এ 
দেশে বিপ্লব করতে এসেছেন, না প্রেম করতে এসেছেন! 

ওকাকুরা কিছু বলতে যেতেই নিবেদিতা তাঁকে বাধা দিয়ে আবার বললেন, বিপ্লবের এত উদ্যোগ 
আয়োজন,.সবই আপনার কথার কথা ? এত দিনে কতটুকু এগিয়েছি আমরা ? কোন কোন দেশ 
আমাদের অস্ত্র সাহায্য করবে ? কোনও চিহ্নই নেই, সবই আপনার গল্প ! এশিয়ার একাত্মতার যে 
তত্ব, তাও আসলে ইউরোপিয়ানদের তাড়িয়ে দিয়ে জাপানের আধিপত্য বিস্তারের চেষ্টা, তাই না? 
জাপান সব চেয়ে বড় হবে, জাপান হবে এশিয়ার প্রভু ! 

নিবেদিতার ক্রুদ্ধ বাক্যাবলির তোড়ে ওকাকুরার সব যুক্তিই দুর্বল হয়ে গেল। তিনি বিশেষ কিছু 
বলতে পারলেন না । 

এক সময় থেমে গিয়ে নিবেদিতা বললেন, আপনার সঙ্গে আর আমার দেখা হবে না। 

তিনি দ্রুত বেরিয়ে গেলেন সেখান থেকে । 

সত্যিই আর দেখা হল না। সমস্ত বিপ্লব উদ্যোগে জলাঞ্জলি দিয়ে ওকাকুরাও কয়েকদিন পরই 
ফিরে গেলেন জাপানে । 


] ৬৮ 

সার্কুলার রোডের বাড়িটির একতলায় দুটি দোকানঘর । একটি দশকর্ম ভাণ্ডার, অন্যটি 
হোমিওপ্যাথি ওষুধের, সারাদিন খরিদ্দারদের ভিড় লেগে থাকে । দুটি দোকানের মাঝখান দিয়ে 
ওপরে ওঠার সিঁড়ি, অন্ধকার মতন, রেলিং ভাঙা । বেশ পুরাতন আমলের বাড়ি, গৃহস্বামী এক সময় 
দোতলায় থাকতেন, এখন আর একটি গৃহ নিমাণ করে বউবাজারের সন্ত্রান্ত অঞ্চলে উঠে গেছেন, 
আপাতত কয়েক মাস যাবৎ সমগ্র দোতলাটি তালাবন্ধ অবস্থাতেই রয়েছে । তিনতলায়, 
আপাতদৃষ্টিতে একটি সাধারণ, নিরীহ ব্রাহ্মণ পরিবারের বাস । স্বামী, স্ত্রী ও ভগিনীকে নিয়ে ছোট 
সংসার, আর রয়েছে সর্বক্ষণের ফরমাশ-খাটা এক বালক ভৃত্য । ঘর রয়েছে চারখানা, সামনে ও 
পেছনে দুটি বারান্দা, রান্নাঘর, ভাঁড়ার ঘর, স্নানের ঘর, ভাড়া বারো টাকা । কেউ জানে না, এটাই 
গুপ্ত সমিতির কেন্দ্র । সমিতির সদস্যরা নিজেরা নাম দিয়েছে, আখড়া । 

দিনের বেলা পারতপক্ষে কেউ আসে না । আনাগোনা শুরু হয় সন্ধ্যার কিছুটা পরে । যখন 
দোকান-ঘরগুলি বন্ধ হয়ে যায় । দিনের বেলা যদি কারুকে আসতে হয়, তবে আসে ফুলবাবুটি 
আত্মীয় । 

যতীনবাবুর লম্বা-চওড়া বলশালী দেহ হলেও গলায় পৈতে ও রুদ্রাক্ষের মালা ঝোলে, কপালে 
চন্দনের তিলক, মাঝে মাঝে বারান্দায় -দাঁড়িয়ে সংস্কৃত শ্লোক আওড়ান, এই পল্লীর মানুষ তাকে 
সাত্ত্বিক ব্রাহ্মণ বলেই জানে । ভরত প্রথম যেদিন এসেছিল, সেদিন যতীন একটা ফাঁকা ঘরে, 
মালকোচা মেরে ধুতি পরে, খালি গায়ে একটা তলোয়ার হাতে দাঁড়িয়ে ছিল। যেন 
রামায়ণ-মহাভারতের কোনও চরিত্র । 


৫৩২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরত এখানে হেমচন্দ্রের সঙ্গে প্রায়ই আসে । অন্যদের মধ্যে আসে বারীন্দ্র, তার মামা সত্যেন্্র 
দেবব্রত বসু নামে একজন বেশ শিক্ষিত যুবক, ভূপেন্দ্র দত্ত, রাখহরি সরকার, অমিতবিক্রম গোস্বামী ও 
আরও কয়েকজন । এই আখড়ায় অস্ত্রশস্ত্রের মধ্যে আছে দু'খানি তলোয়ার, গোটা দশেক লাঠি ও 
একটি পিস্তল । এই সব অস্ত্র চালনায় প্রাক্তন সৈনিক যতীনই সবচেয়ে দক্ষ । মাঝে মাঝে সে একটা 
তলোয়ার হাতে নিয়ে অন্য সদস্যদের বলে, কে কতখানি শিখলে, তার পরীক্ষা দাও । আমার সঙ্গে 
লড়ো ! ভরতকেও লড়তে হয়েছে কয়েকবার, বলাই বাহুল্য, একটু পরেই সে রণে ভঙ্গ দিয়েছে। 
অন্য কেউ যতীনের সঙ্গে এঁটে উঠতে পারে না । জয়ী হয়ে যতীন সগর্বে উরু চাপড়ায় । ভরতের 
মনে হয, অনাদেব অস্ত্র প্রয়োগ শিক্ষা দেবার বদলে যতীন যেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্যই 
বেশি ব্যস্ত । 

আজ সারাদিন বৃষ্টি, সন্ধ্যার পর পথ একেবারে জনমানব শূন্য । বাতাসে বেশ শীত শীত ভাব । 
হেম উঠেছে কর্নওয়ালিস স্ট্রিটে এক আত্মীয়ের বাড়িতে, কাছাকাছি একটি মেস বাড়িতে জায়গা করে 
নিয়েছে ভরত । এই মেসের লোকেরা অফিস-কাছারি থেকে ফিরে আসার পর কেউ লুঙ্গি, কেউ 
ঠেঙো-ধুতি পরে নেয়, তারপর সময় কাটাবার জন্য বদ রসিকতায় মেতে ওঠে । কেউ কেউ কুৎসিত 
অঙ্গভঙ্গি করে নাচে । মেসবাসীদের নারীবর্জিত জীবন, তাই তাদের অধিকাংশ কথাবাতাহি 
নারীঘটিত, আদিরসাত্মক । ভরতের এসব খুবই অরুচিকর লাগে, বিকেলের পর তার আর এখানে মন 
টেকে না। হাঁটতে হাঁটতে সে চলে এল হেমচন্দ্রের বাড়িতে, সেখানে কোনও বসার জায়গা নেই, 
তাই দু'জনে আবার বেরিয়ে পড়ল আখড়ার উদ্দেশে । 

এমন দুযোগের দিনেও সেখানে কয়েকজন উপস্থিত হয়েছে আগেই । অমিতবিক্রম প্রায় রোজই 
আসে । এই ছেলেটিব বাড়ি শ্রীরামপুর, বিত্তশালী পরিবারের সন্তান, মাঝপথে লেখাপড়া ছেড়ে 
দিয়েছে, জীবিকার সন্ধানেও মন নেই । দেশোদ্ধার ব্রত যেন তার কাছে কোনও রোমাঞ্চকর 
আডভেঞ্চাব, প্রাযই অস্থিব হয়ে বলে, কই কিছু শুরু হচ্ছে না কেন, চলো একবার বেরিয়ে পড়ি, 
অন্তত একটা সাহেব মেরে আসি । হাসিখুশি স্বভাবের যুবাটিকে সকলেরই ভাল লাগে ।: 

দেবব্রত একখানি বই এনেছে, তার থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছে। রমেশ দত্তের লেখা 
'ইকনমিক হিস্ট্রি অফ ইন্ডিযা' ৷ শাসনের নামে ইংরেজরা এ দেশকে কত রকমভাবে শোষণ করেছে, 
তার মর্মস্তদ বিবরণ | বঙ্কিমবাবুর গানে যে দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয়েছে, সে দেশ 
ঘন ঘন দুর্ভিক্ষের করাল গ্রাসে এখন মলিন, নিষ্প্রাণ । ইংরেজ রাজপুরুষরা গর্ব করে বলে, মুঘল 
আমলের তুলনায় বর্তমান সুশাসনে ভারতে চুরি-ডাকাতি, খুন সন্ত্রাস কত কমে গেছে । রমেশ দত্ত 
দেখিয়েছেন, তার বদলে মানুষের দারিদ্র্য কত বেড়েছে, অধহারে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। এই 
শাস্তি যেন শ্মশানের শাস্তি ' ্‌ 

পড়তে পড়তে দেবব্রত বলল, ভাই, একজন সমালোচক বলেছেন, কংগ্রেসের এক গরুর গাড়ি 
ভর্তি বক্তৃতার চেয়ে রমেশ দত্তর অর্থনৈতিক লেখা অনেক বেশি মূল্যবান । 

হেমচন্দ্র বলল, এই বক্তব্যের অনেক কিছুই আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাতেও জানি, গ্রামেগঞ্জে ঘুরে 
দেখেছি । কিন্তু এর প্রতিকারের উপায় কী ? রমেশবাবুও তো ইংরেজদের তাড়াবার কথা বলেন 
না। 

বারীন বলল, বিপিন পালও কী গরম গরম লিখছেন দেখেছ ? ওঁকে বোধ হয় আমাদের দলে 
পাওয়া যাবে । 
আমারও অনেক কিছু বলার আছে । কিন্তু তার আগে এমন বষরি দিনে এক পাত্তর চা হলে হয় না? 

যতীন মুখ গোঁজ করে বলল, একবার তো চা খেয়েছ ! 

অমিতবিক্রম বলল, ভরতদা, হেমদারা পরে এল, ওদের জন্য বলছি। সেই সঙ্গে যদি আমারও 
এক ভাঁড় জুটে যায় । 

বারীন বলল, লোহাকলের পাশের দোকানটায় খুব ভাল তেলেভাজা পাওয়া যায় | যতীনদা, তুমি 


৫৩৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভেতরে চায়ের কথা বলে দাও, কিছু মুডি-তেলেভাজা আনানো যাক | সবাই দু’ পয়সা করে চাঁদা 
দাও | 

যতীন বলল, আর চায়ের খরচা কে দেবে? 

সবাই হঠাৎ চুপ করে গেল । কোনও গৃহস্থ বাড়িতে এসে পয়সা দিয়ে চা খাওয়া সম্ভব নাকি ? 
কাছাকাছি কোনও চায়ের দোকানও নেই । 

বারীন বলল, চায়ের জন্য আর কতটুকু খরচ, ওটা তুমিই দাও যতীনদা । ঠিক আছে, তোমাকে 
মুড়ির জন্য চাঁদা দিতে হবে না। 

বালক ভূত্যটির নাম খেলারাম । সে দৌড়ে চলে গেল মুড়ি-টুড়ি আনতে । একটু পরেই ভেতর 
থেকে একটা বড় থালায় কাপ সাজিয়ে চা নিয়ে এল কৃহেলিকা । যতীনের স্ত্রী একেবারে পদনিশীনা, 
ভেতরের কোন ঘরে বসে থাকে কে জানে, এখানকার আড্ডাধারীরা তাকে একবারও চক্ষে দেখেনি । 
কুহেলিকা সবার সামনে আসে, সে যতীনের বোন । আপন বোন, না দূর সম্পর্কের তা অবশ্য জানা 
যায় না। বয়েস কুড়ি-বাইশের বেশি হবে না, শরীরটি গড়াপেটা, মুখে জলুস আছে, ঠোঁটের কোণে 
লেগে থাকে মিটিমিটি হাসি । আগে ধারণা হয়েছিল সে বয়স্থা কুমারী, এখন শোনা গেছে যে, সে 
বালবিধবা । 

কুহেলিকা সকলকে চা দেবার পর দাঁড়িয়ে রইল । অমিতবিক্রম বলল, আপনিও আমাদের সঙ্গে 
বসুন না ! 

যতীন কঠোরভাবে বলল, না, ও এখানে বসবে না । তুই ভেতরে যা ! 

অমিতবিক্রম বলল, অন্তত দু’ গাল মুড়ি খেয়ে যাক । 

যতীন বলল, মুড়ি ভেতরে পাঠিয়ে দিচ্ছি । 

আবার আলোচনা শুরু হয়ে গেল । ভরত নিজের চায়ের কাপটি নিয়ে উঠে গেল জানলার 
ধারে। 

এ বাড়ির পাশেই একটা বস্তি । জানলা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায় । একটি বড় বাড়ির 
দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভরত । আগে ওই অঞ্চলে ওরকম বাড়ি একটিই ছিল, এখন 
কাছাকাছি আরও দুটি বাড়ি উঠেছে, তবু এ বিশেষ বাড়িটি চিনতে ভরতের ভুল হয় না । ওই প্রাসাদে 
এক সময় থাকতেন মহারাজ বীরচন্দ্র মাণিক্য । যদিও পরিচয় দিতে পারে না, তবু তিনিই তো 
ভরতের পিতা । এখনও ওই বাড়ি ত্রিপুরার রাজ সরকারেরই ভাড়া নেওয়া আছে, ভরত একদিন 
কাছাকাছি ঘুরে দেখে এসেছে, ওখানে"বর্তমানে বিশেষ কেউ নেই । 

ভরতকে ওই বাড়ি এখনও টানে, বাবার জন্য নয়, ওখানে এক সময় থাকত ভূমিসুতা । ভেতরে 
ভরতের প্রবেশ অধিকার ছিল না, তবু এক এক রান্তিরে চোরের মতন সে এসে পাঁচিলের চার পাশে 
ঘুরেছে। এতদিন পর আবার কেন দেখা হল ভূমিসূতার সঙ্গে ? এই রমণীর সঙ্গে সারাটা জীবন তার 
শুধু দুঃখের সম্পর্কই থেকে যাবে ? কটকে থাকার সময় সে যখন মহিলামণিকে বিবাহ করতে সম্মত 
হয়েছিল, তখনই ভরত ঠিক করেছিল, ভূমিসৃতা তার জীবন থেকে নিঃসৃত হয়ে যাবে | সে চিরতরে 
হারিয়েই গেছে। প্রথমা স্ত্রীর মৃত্যুর পর সে যখন যাযাবরের মতন ভ্রাম্যমাণ ছিল, তখনও 
ভুমিসৃতাকে ফিরে পাওয়ার আশা করেনি । তার সারা জীবনটাই উদ্দেশ্যহীন, তবু অরবিন্দ ঘোষ, 
বারীন, হেমচন্দ্রের সংস্পর্শে এসে সে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছিল, দেশের জন্য আত্মোৎসর্গ । এর 
মধ্যে ভরত বিভিন্ন দেশের বিপ্লব ও স্বাধীনতার যুদ্ধের ইতিহাস সম্পর্কিত বেশ কয়েকটি বই পড়ে 
ফেলেছে । ভগিনী নিবেদিতা সংগ্রহ করে দিয়েছেন এরকম অনেক গ্রন্থ । সে সব পড়ে ভরত বুঝতে 
পেরেছে, বিপ্লবের প্রাথমিক পর্বে অধিকাংশ অংশগ্রহণকারীদের প্রাণ দিতেই হয় । ফরাসি বিপ্লবেই 
তার উদাহরণ প্রকট । রেভেলিউশান ডিভাউরস ইট্‌স ওউন চিলড্রেন! ভরতও প্রাণ দেবার জন্য 
তৈরি হয়ে অনেকটা স্বস্তি বোধ করেছিল । আর তাকে অন্য কোনও পথ খুঁজে বিড়ম্বিত হতে হবে 
না। 

তবু কেন এর মধ্যে কেন এসে পড়ল ভূমিসৃতা ? ভরত কি ভূমিসুতাকে ভালবাসে ? সে নিজেই 


৫৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বুঝতে পাবে না ! অনেক দিন পর্যন্ত একটা অপবাধবোধই তাকে পীড়া দিয়েছে, সে এক সংকটের 
মুহুর্তে ভূমিসুভার সঙ্গে পুকযোচিত ব্যবহার করেনি, বরং ভূমিসুতার আত্মনিবেদনকে সে অপমান 
করেছে । সে সব তো কতকাল আগেকার কথা ! জীবনের নানান সংঘাতে ওসব তুচ্ছ হয়ে যায় । 
ভূমিসৃতা এখন কত উচ্চে উঠে গেছে, সে শুধু খ্যাতনান্নী নটী নয়, ঠাকুর পবিবাবেব পুরুষেরা তার 
গ্রণয়প্রার্থা, ভরতকে (সে মনে রাখবে কেন ? মনে যে রাখেনি, তার প্রত্যক্ষ প্রমাণও পাওয়া গেল । 
তাচ্ছিল্যের সঙ্গে সে মুখ ফিরিয়ে থেকেছে, একবারও ভবতেব দিকে সবাসরি দৃষ্টিপাত করেনি । 

যাকে পাওয়া যাবে না, ভাব জন্যও বুকের মধ্যে মৃদু ব্যথা সব সময় ছড়িয়ে থাকে কেন ? এ যেন 
এক বহ্‌সা। ভৰত কি হচ্ছে করলে আবার বিবাহ করতে পারত না! এখনও পারে । এ দেশে 
কোনও পুরুষেব জনাই কখনও পাত্রীর অভাব হয় না। কিন্ত অপর কোনও নারীর জন্য সামান্য 
টানও অনুভব কবে না ভবত । ভূমিসূতার সঙ্গে আব কখনও দেখা করবে না, থিয়েটার দেখতে যাবে 
না, সরলা ঘোষালের বাড়িতে যাবে না, এমন একটা শপথ সে নিয়েছে মনে মনে । তবু কেন মন 
থেকে মুছে দিতে পাবছে না ওই মুখ ? ছাত্র বয়েসে ভরত যে ইংরেজি রোমান্টিক কবিতা পড়েছিল, 
এখনও কি রয়ে গেছে সেই প্রভাব ? সংস্কৃত সাহিত্যে প্রেম মানে শারীরিক সানিধ্য উপভোগ, আর 
ইউরোপীয় বোমান্টিক কাব্যে দূরত্বের হা-হুতাশ । 

ভরতেব চিৎকাব করে বলতে ইচ্ছে করে, মন, আমাকে ভূমিসুতার চিন্তা থেকে মুক্তি দাও | আমি 
দেশমাতৃকাকেই ধ্যানজ্ঞান করতে চাই ! 

দূরের ওই বাড়িটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভবতের আর একটা কথাও মনে আসে । সে 
কি আর কখনও ত্রিপুরায় ফিরতে পারবে না ? ভূমিসৃতাব মতন তার জন্মভূমিও তার কাছে চিরকাল 
অলভ্য থেকে যাবে ? এত দিন হয়ে গেল, তবু সে ভুলতে পারে না, তার শরীরে আছে ত্রিপুরার 
রাজবক্ত, সেই বাজ্যটির প্রতি টান এখনও রয়ে গেছে । এখনকার রাজা রাধাকিশোরকে সে অল্পই 
দেখেছে, তখন সে নরম প্রকৃতির ছিল, এখন সিংহাসনে বসার পর সে কেমন মানুষ হয়েছে কে 
জানে ৷ অমুতবাজার পত্রিকায় পড়েছে, আগরতলায় নির্মিত হয়েছে নতুন রাজধানী । গড়া হয়েছে 
নতুন রাজপ্রাসাদ । ভরতের একবার দেখে আসতে ইচ্ছে করে | সে ত্রিপুরায় গেলে কেউ কি তাকে 
চিনতে পাববে ? 

এ দিকে তর্ক জমে উঠেছে । মহারাষ্ট্রে তিলক প্রবর্তিত শিবাজী উৎসব বাংলাতেও অনুষ্ঠিত হবে 
ধুমধামের সঙ্গে । সখারাম গণেশ দেউস্কর নামে এক বাংলা জানা মারাঠি এর প্রধান উদ্যোক্তা, অনেক 
গণ্যমান্য লোক তাতে খুব উৎসাহের সঙ্গে সমর্থন জানিয়েছেন । আবার সরলা ঘোষাল 
প্রতাপাদিত্য-উদয়াদিতা উৎসবও পালন করতে চান । এই দলের মধ্যে কেউ কেউ শিবাজীর বদলে 
প্রতাপাদিতা উৎসবেরই বেশি সমর্থক । বাঙালিরা কি মারাঠা শিবাজীকে আদর্শ বীর বলে মেনে 
নেবে ? বর্গির আক্রমণ ও লুঠতরাজের স্মৃতি এখনও বাঙালিদের মধ্যে রয়ে গেছে। কেন, বাংলায় 
কি বীর নেই ? প্রতাপাদিত্য যখন মুঘলদের সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছিলেন, তখন মুঘল 
সাম্রাজ্য প্রবল শক্তিমান । আর শিবাজী যখন যুদ্ধ করেছিলেন, তখন মুঘল সাম্রাজ্য ক্রমশ হীনবল 
হয়ে যাবার মুখে । প্রতাপাদিত্যকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর খুনি বলে থাকেন, তা হলে শিবাজীর ছুরিতে 
আফজল খান হত্যাও কম কলঙ্কজনক নয় ! বাংলা মঞ্চে এখন প্রতাপাদিত্যকে নিয়ে নাটক চলছে, 
দর্শকরা মুহুমুহু করতালিতে অভিনন্দন জানাচ্ছে । 

জানলা থেকে ফিবে এসে ভরত জোর দিয়ে বলে উঠল, না, সরলা ঘোষালের উৎসবে আমাদের 
যোগ দেওয়া উচিত নয় ! 

সত্যেন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন ? 

ভরত ঠিক যুক্তি দিতে পারল না, কয়েক মুহুর্ত চুপ করে রইল । সেদিন ভূমিসূতাকে ও বাড়িতে 
দেখার পর থেকেই সে ঠিক করেছে, সরলা ঘোষালের দলের সঙ্গেই সে আর কোনও সংস্পর্শ রাখবে 
না। কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার । 

সে আবার বলল, শিবাজী উৎসবে যোগ দেওয়াও আমাদের পক্ষে অর্থহীন । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৩৫ 


দেবব্রত জিজ্ঞেস করল, আমরা এই সব উৎসব থেকে দূরে সরে থাকব ? 

ভরত বলল, অবশাই । উৎসব মানে তো লাঠি নিয়ে ধেই ধেই নাচ আর মরচে পড়া তলোয়ার 
ঘোরানো । আর গানের পর গান । এই নিয়ে আমরা কতকাল কাটাব ? কাজের কাজ কিছুই শুরু 
করছি না। 

দেবব্রত বলল, জনগণকে সচেতন করার জন্য এই ধরনের উৎসবের সার্থকতা অবশ্যই আছে। 
অধিকাংশ মানুষই তো এখনও জানে না, কাকে বলে দেশ । 

হেমচন্দ্ৰ বলল, ভরত ঠিকই বলেছে । নিজেদের জীবনযাত্রার সব দিক ঠিকঠাক রেখে যাঁরা 
ওইভাবে জনগণকে সচেতন করার দায়িত্ব নিয়েছেন, তারা তাই নিয়ে থাকুন । কিন্তু আমরা বিপ্লব 
মন্ত্রে দীক্ষা নিয়েছি, ঘর ছেড়ে চলে এসেছি, আমরাও নাচ-গান করে দিন কাটাব ? এই করতে করতে 
যে বুড়ো হয়ে যাব । 

অমিতবিক্রম বলল, একখানা পিস্তল আর দু'খানা ভোঁতা তলোয়ার আমাদের সম্বল । এই নিয়ে 
বিপ্লব হবে ? জাপানি সাহেবটি যে বলে গেলেন বিদেশ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র আসবে, সে সব কোথায় 
বাবা ? 

সবাই মিলে একসঙ্গে কথা বলা শুরু করলে যতীন হাত তুলে বলল, চুপ, চুপ ! আমার কথা 
শোনো । টাকা পেলে অনেক অস্ত্র জোগাড় করা যাবে । পগেয়াপট্টির একটা চিনেম্যানের সঙ্গে 
আমার কথা হয়েছে, টাকা দিলে সে হংকং থেকে অনেক পিস্তল আর টোটা এনে দিতে পারে । কিন্তু 
টাকা কোথায় ? বারীন, তোমাকে যে আমি মল্লিক বাড়িতে যেতে বলেছিলাম কিছু চাঁদা আদায়ের 
জন্য, তুমি গিয়েছিলে ? 

বারীন বলল, আমি যাব কেন ? আমার ওপর দায়িত্ব দলের জন্য বিশ্বস্ত সদস্য জোগাড় করা । 
টাকাব ব্যবস্থা করবে তুমি । 

যতীন বলল, আমি আর কত করব ? কোনওরকমে তো চালাচ্ছি । বড়লোকেরা আমাদের কিছু 
কাজ না দেখলে আব সাহাযা করতে চাইছে না। 

হেমচন্দ্ৰ বলল, আমরা কীভাবে কাজে নামব আগে সেই পরিকল্পনা করো । টাকার চিন্তা পরে 
হবে। 

বাইরে অঝোরে বৃষ্টি পড়েই চলেছে । সেই সঙ্গে এলোমেলো বাতাস । নতুন করে আবার 
বজ্গর্জন শুরু হল | 

অমিতবিক্রম অনেকটা আপন মনে বলল, আজ বাড়ি ফিরব কী করে কে জানে ! আহা এমন 
রাতে যদি খিচুড়ি আর ডিম ভাজা খাওয়া যেত ! 

সত্যেন বলল, যতীন, আজ তোমার বাড়িতেই খিচুড়ি লাগাও না, সবাই মিলে আনন্দ করে খাই ! 
তোমার বোন বুঝি রান্না করে, একদিন খেয়েছিলাম, ওর রান্নার হাতটি বড় সরেস ! 

সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খিচুড়ি বলে চেঁচিয়ে উঠল । 

যতীন আবার হাত তুলে সকলকে থামিয়ে বলল, বেশ, খিচুড়ি হতে পারে । প্রত্যেকে একটা করে 
টাকা দাও ! 

অমিতবিক্রম বলল, সে কী যতীনদা, একদিন তোমার বাড়িতে খিচুড়ি খাব, তাও কিনে খেতে 
হবে ? তা হলে সে খিচুড়ির স্বাদ থাকবে না। 

যতীন রেগে উঠে বলল, আমি কি দানছত্তর খুলেছি নাকি ! আমি পাব কোথায় ? বরোদা থেকে 
. অরবিন্দবাবু মাসে তিরিশটি টাকা পাঠান, তাও গত মাসে আসেনি । এই টাকায় বাড়ি ভাড়া, সংসার 
খরচ, সমিতির খরচ-_এত কিছু চলে ? 

হেমচন্দ্ৰ বলল, যতীনদা, একজন মানুষ তার মাইনের টাকা থেকে কিছু সাহায্য পাঠাবে, তাতে 
বিপ্লব হয় না ! অনেক টাকা সংগ্রহ করে একটা ফান্ড করা দরকার । সেই টাকা সংগ্রহের একটা 
উপায় তো আমি বলেছিলাম । 

যতীন বলল, তাতে তো আমি রাজি আছিই । তুমি অন্যদের মত নাও । আমি অরবিন্দবাবুকেও 


৫৩৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চিঠি লিখেছি । 

দরজার বাইরে অলঙ্কারের রিনিঝিনি শব্দ শোনা গেল । 

অমিতবিক্রম উৎসুকভাবে সেদিকে তাকিয়ে বলল, খিচুড়ি খাওয়ার জন্য চাঁদা তোলার দরকার 
নেই । আমি দশটা টাকা দিচ্ছি, ব্যবস্থা করে ফেল ! 

সত্যেন বলল, দশ টাকা ! তা হলে শুধু ডিম ভাজা কেন, তপসে মাছও হয়ে যাক । 

যতীন বলল, এত বাতে তোমার জন্য তপসে মাছ যেন কেউ সাজিয়ে বসে আছে । গ্রাম থেকে 
আজ পাঁচ গণ্ডা হাঁসের ডিম দিয়ে গেছে, সেই ডিমই খাও ! 

না ডাকতেই কুহেলিকা মুখ বাড়িয়ে বলল, আমাকে কিছু বলছ ? 

অমিতবিক্রম বলল, যতীনদা, আজ শ্রীরামপুর ফেরা আমার পক্ষে অসম্ভব | রাত্তিরটা তোমার 
এখানেই থেকে যাব £ 

যতীন কঠোবভাবে বলল, না, ওসব চলবে না । তোমরা এখানে রাত্রে থাকা শুরু করলে পাড়ার 
লোকে সন্দেহ করবে । শ্রীরামপুরে ফিরতে না পারো, ভরতের মেসে গিয়ে শুয়ে পড়ো । 

এরপব আবও দিন দশেক আলাপ-আলোচনা পর প্রথম কর্ম পরিকল্পনা গৃহীত হল । 

চাঁদপাল ঘাট থেকে ভাড়া কবা হল একটা নৌকো । চাঁদনি রাতে অনেকেই গঙ্গায় প্রমোদভ্রমণে 
যায়, এই দলটি ঠিক সেরকম নয় । নৌকোটি নেওয়া হয়েছে সাত দিনের কড়ারে এবং 
দাঁড়ি-মাঝিদের ছুটি দেওয়া হয়েছে । যতীনের অনেক গুণ, সে নৌকো চালাতেও জানে | হেমচন্দ্রও 
পারে বৈঠা বাইতে । সাতজন যুবককে নিযে নৌকোটি ভেসে চলল গঙ্গার মোহনার দিকে । 

আগে থেকেই ঠিক কবা হযেছে যে কোনও বিশাল ধনীর বাডিতে হানা দেওয়া হবে না। কারণ, 
সেসব বাড়িতে অনেক লোক -লঙ্কর-দ্বারবান থাকে । প্রথমেই কোনও সংঘর্ষের পথে যাওয়া ঠিক 
নয়। টাকাকডি কম পাওযা গেলেও কোনও মধ্যবিত্ত, ছোট পরিবারকে লক্ষ করাই সুবিধাজনক । 
বারীন ও হেম এব আগেই ডাযমন্ড হারবার অঞ্চল ঘুরে দেখে এসেছে। একটি গ্রামের এক 
বাবসাধীব বাড়ি নিদিষ্ট কবা হয়েছে, সেই গ্রাম থেকে থানা অন্তত এগারো মাইল দূরে । 

ট্রেনযোগে একসঙ্গে সাতজন যুবকের যাওয়া ও আসা সন্দেহের উদ্রেক করতে পারে । সেই 
জনাই (নৌকোব বাবস্থা । যতীন এর মধ্যেই মাঝি সেজে ফেলেছে, তার পরনে চেক লুঙ্গি । ভাটার 
টানে নৌকো এগিয়ে চলল বেশ তবতব গতিতে । 

হীবক বন্দব ও কাক দ্বীপের মাঝামাঝি এক জায়গায় নোঙ্গব করা হল নৌকো । দিনের বেলায় 
শুধু বান্না, খাওযাদাওযা ও ঘুম । পূর্ণিমা চলছে, বড় বেশি জ্যোৎস্না বলে প্রথম রাতটায় অভিযান 
বাতিল করা হল । পরদিন বিকেল থেকে নেঘলা ৷ চাঁদের দেখা নেই, এই রাতটিই ঠিক উপযুক্ত । 
অমাবস্যাব সময এলেই ভাল হত | কিন্তু সে হিসেবে ভুল হয়ে গেছে । 

প্রথম থেকেই যাবা উৎসাহে টগবগ করছিল, সন্ধের পর দেখা গেল তারা যেন কেমন মান হয়ে 
পড়েছে । নৌকোব ছইযের মধ্যে দেবব্রত পূজোয় বসে গেছে । যে-কোনও কাজ শুরু করার আগে 
সে তার আরাধ্য দেবতার নির্দেশ পেতে চায় । আরও দুজন ঈশ্বরের নাম জপ করছে । ভরত লক্ষ 
কবল, একমাত্র হেমচন্দ্রই কোনওবকম প্রার্থনার ধার ধারে না। 

বাবীন এক সময় শরীন মুচড়ে বলল, আমি বলছিলাম কী উপেনদা, সবাই মিলে কি যাবার দরকার 
আছে ? দু'একজন কি নৌকোয় থাকলে হয় না ? ধরো যদি এদিক থেকে কোনও পুলিশের নৌকো 
আসে, আমি দৌড়ে গিয়ে তোমাদের সাবধান করে দিতে পারব । 

হেমচন্দ্র বলল, ওসব চলবে না। আমরা সাতজন এসেছি, একসঙ্গে সব দায়িত্ব নিতে হবে। 
এতে যদি কোনও পাপ থাকে, তাও যেন সকলকেই অর্শায় । 

বারীন বলল, আহা সে কথা বলছি না। দায়িত্বও তো ভাগ করে নিতে হয় । ধরো, আমি যদি 
নৌকোয় থেকে সব দিক সামলাই, সেনাপতি তো নিজে যুদ্ধের মধ্যে যায় না, দূরেই থাকে । 

যতীন শ্রেষেব সঙ্গে বলল, তোমাকে আবার সেনাপতি বানাল কে? সব ব্যবস্থা তো আমিই 
করেছি ! 


৫৩৭ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হেমচন্দ্ৰ বলল, কথা বাড়িযে লাভ নেই, বৃষ্টি আসার আগে বেরিয়ে পড়াই ভাল । 

অমিতবিক্রম নৌকোব গলুইতে মাথা দিয়ে শুয়ে আছে । চোখের দৃষ্টি উদাস । সে অন্য কারুর 
কথাও শুনছে না। 

যতীন তাকে তাডা দিযে বলল, কী রে বিক্রম, তুই তৈরি হবি না ? 

আস্তে আস্তে উঠে বসল অমিতবিক্রম । কাঁপা কাঁপা গলায় বলল, যতীনদা, ভদ্রলোকের ছেলে 
হয়ে শেষ পর্যন্ত চরি-ডাকাতিতে নামতে হবে ? বংশের নাম ডোবাব ? 

এটা অনেকেরই মনেব কথা । অর্থ সংগ্রহের অন্য কোনও পথ দেখা যাচ্ছে না। বিপ্লবের 
প্রস্তুতির জনা প্রয়োজনে হাতে রক্ত মাখতে হবে, এটাও ঠিক, তবু মন থেকে দ্বিধা যায় না। সবাই 
চুপ করে রইল । 

অমিতবিক্রম আবার বলল, আমি নিজের জীবন নিয়ে যা খুশি করতে পারি, কিন্তু আমার 
বাপ-ঠাকুরদা তো কোনও দোষ করেনি, আমি যদি ধরা পড়ি, জানাজানি হবেই, আমার বাড়ির মানুষ 
লজ্জা সমাজে মুখ দেখাতে পারবে না । মানী বংশে কলঙ্ক লেপন হবে ! 

হেমচন্দ্ৰ বলল, সাধারণ চোর ডাকাতদের মতন আমরা তো নিজেদের স্বার্থে কিছু করছি না। 
টাকা-পয়সা যা পাওয়া যাবে, তার থেকে এক কানাকড়িও নিজেদের জন্য ব্যয় করব না, সবই লাগবে 
দেশের মঙ্গলের জন্য । এতে তো কোনও কলঙ্ক নেই। 

যতীন বলল, কাজে নামতে যদি কেউ ভয় পায়, তা হলে এখনও ফিরে যেতে পারে । 

হেমচন্দ্ৰ বলল, উহঃ, ফিরে যাবার আর প্রশ্ন নেই। দীক্ষা নেবার সময় আমরা প্রত্যেকেই শপথ 
করেছি, দলের নির্দেশ কেউ অমান্য করলে তার শাস্তি মৃত্যুদণ্ড । 

যতীন বলল, তবু, বিক্রম যখন ভয় পাচ্ছে, ওকে আমি ছেড়ে দিতে রাজি আছি। 

অমিতবিক্রম এবার লাফিয়ে উঠে হুংকার দিয়ে বলল, ভয় ? একটা ছুরি দাও, এক্ষুনি আমার বুক 
চিরে হৃৎপিণুটা তোমাদের হাতে তুলে দিতে পারি কি না দেখ ! 

এবার হেমচন্দ্র হেসে উঠল । অমিতবিক্রমের কাঁধে চাপড় মেরে বলল, তোমার হৃৎপিণুটা 
আমাদের কোনও কাজে লাগবে না । বরং জামাটা খুলে ফেল, তোমাকে আমি এমনভাবে সাজিয়ে 
দেব, কেউ আর ভদ্দরলোক বলে চিনতে পারবে না। ছোটবেলায় একবার আমাদের পাড়ায় এক 
স্বর্ণকারের বাড়িতে ডাকাত পড়েছিল, চেঁচামেচি শুনে আমরা ঘুম ভেঙে বাইরে এসেছিলাম । 
ডাকাতরা যখন ছুটে পালায়, তখন একজনকে খুব কাছ থেকে দেখেছি । সেইজন্যই আমি জানি, 
ডাকাতদের কেমন দেখতে হয় | * 

হেমচন্দ্রের নির্দেশে সবাই জামা খুলে ফেলে ধুতিতে মালকৌচা আটল । সর্বাঙ্গে ছপছপে করে 
মাখা হল সরষের তেল, কেউ জাপটে ধরতে গেলেও পিছলে যাবে ৷ ভাত রান্নার মাটির হাঁড়ির গা 
থেকে ভুষো কালি নিয়ে মাখা হল মুখে । মাথায় বাঁধা হল গামছা । এরপর হাতে লাঠি নেবার পর 
শ্রীরামপুরের গোঁসাই বাড়ির অমিতবিক্রমের এ রূপ দেখে তার মা-বাবাও বোধ করি চিনতে পারবেন 
না। 
থেকে নেমে কিছুটা অগ্রসর হবার পর যতীন বলল, একটা কথা শুনে রাখো, প্রথমেই বেগতিক 
দেখলে সরে পড়তে হবে, বেশি বেশি সাহস দেখাবার দরকার নেই । খুন জখমের মধ্যে যাওয়া ঠিক 
হবে না। দৈবাৎ কেউ ধরা পড়লেও কিছুতেই দলের অন্যদের নাম বলবে না। 

হেমচন্দ্ৰ বলল, প্রথমে বাড়ির মধ্যে ঢুকব আমি, তোমরা পেছনে থাকবে । অনেক বাড়িতে রামদা 
কিংবা বর্শা থাকে, যদি তা নিয়ে আক্রমণ করে, প্রথমটা আমার ওপর দিয়ে যাবে ৷ 

ভরত বলল, না হেম, ও দায়িতুটা আমি নিতে চাই । আমার চাল্চুলো নেই, তুমি সংসারী 
মানুষ । 

হেমচন্দ্ৰ বলল, বিষে করলেও সব মানুষ সংসারী হয় না। সন্তানের জন্ম দিলেও সবাই পিতা হয় 
না। আমি যা বলছি, তাই শোনো । 


৫৩৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বাবীন বলল, হ্যা, হেমই প্রথমে যাবে । 

যতীন বলল, না, না, আমার কাছে আসল অন্তর, আগে যাব আমি ! হেম আমার পাশে থাকবে । 

সাধারণত ডাকাতবা আসে মশাল নিয়ে, হা-রে-রে-রে আওয়াজ তুলে ! আগে থেকেই ভয় 
জাগিয়ে দেওয়াই থাকে উদ্দেশ্য । এরা এল অন্ধকারের মধ্যে নিঃশব্দে । বাড়িটাকে ঘিরে কিছুক্ষণ 
দাঁড়িয়ে রইল । খুব কাছাকাছি আর কোনও বাড়ি নেই । এ বাড়ির অধিবাসীরাও ঘুমন্ত মনে হল | 
আগেই খবব নেওয়া হযেছে, দুজন প্রৌঢ় ও একজন ভৃত্য ছাডা এ বাড়িতে কোনও জোয়ান পুরুষ 
নেই । দুই ছেলে শহরে চাকরি করতে গেছে । 

উঠোনটা দেওয়াল ঘেবা নয়, ট্যাচার বেড়া দেওয়া । সেই বেড়া টপকে প্রথমে ঢুকে পড়ল চার 
জন | অমনি একটা কুকুর তাবস্বরে ঘেউ ঘেউ করে উঠল । কিন্তু দেশি সারমেয় দূর থেকেই ঠেঁচায়, 
কাছে আসে না । তাব দিকে লাঠি বাগিয়ে রইল অমিতবিক্রম । 

লম্বা একটা মাটির দাওয়ার ওপাশে পর পর কয়েকটা ঘর । সেই দাওয়াতে শুয়ে আছে এ বাড়ির 
ভৃত্য । যতীন বলল, ভরত, তুমি এর বুকে পা দিয়ে চেপে রাখো । 

আচমকা জেগে উঠে ভত্যটি তলোয়ারধারী এক মুর্তি দেখে হাউমাউ করে কেঁদে উঠল । যতীন 
আব হেমচন্দ্ৰ দম দম করে লাথি মারল একটা বন্ধ দরজায় । যতীন কঠোর স্বরে বলল, কে আছ, 
দবজা খোলো শিগগিব, নইলে আগুন লাগিয়ে দেব । 

দরজা খুলে দিল এক বুড়ি । সম্ভবত বিধবা পিসিমা-টিসিমা হবে | ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে 
সে ধমকে উঠল, এত বাতে, হারামজাদা, মুখপোড়া, তোরা কারা ? 

অন্য একটি ঘরের দবজা খুলে গেল । ছোট একটি লাঠি নিয়ে এক খর্বকায় প্রৌঢ় বেরিয়ে 
আসতে চাইলেও পেছন থেকে তার স্ত্রী কাছা টেনে ধরে বলতে লাগল, ওগো, যেয়ো না, যেয়ো না, 
ডাকাত ৷ মেরে ফেলবে । হে ভগবান, হে ভগবান... 

যতীন পিস্তল তুলে বলল, চেঁচিয়ো না কেউ । প্রাণে মারব না । টাকাকড়ি, গয়নাগাঁটি যা আছে 
বার করে দাও ৷ দেরি কবলে বাড়িতে আগুন লাগিয়ে দেব | ধনে প্রাণে পুড়ে মরবে । 

বেশ সহজভাবেই, তৎপরতার সঙ্গে কাজ হয়ে গেল। প্রতিরোধের কোনও প্রশ্নই নেই। 
অন্যদের হাতে লুণ্ঠিত সামগ্রী দিয়ে চলে যেতে বলে অসমসাহসী যতীন একা সেখানে দাঁড়িয়ে রইল 
আরও কিছুক্ষণ । যাতে ওবা আর্তবব তুলে পাড়া-পড়শিদের জোটাতে না পারে । যতীনের হাতের 
পিস্তল দেখে বাডির সবাই এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে । তারপর তাদের সারা রাত মুখ না 
খোলার নির্দেশ দিযে যতীন এক লাফে পাঁচিল ডিঙিয়ে দৌড় লাগাল, বাইরে তার জন্য অপেক্ষা 
কবছিল ভবত, দুজনেই নির্বিঘে পৌছে গেল নৌকোয় । অবিলম্বে নৌকো ভেসে গেল মাঝ 
নদীতে । 

বাবীন, সত্যেন, দেবব্রতবা টাকা পয়সা গুনে দেখছে । মোট ছ'শো বাহাত্তর টাকা । আর চুড়ি 
দুল আংটি মিলিয়ে যা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে, তার দাম হবে বড় জোর হাজার খানেক টাকা । ও 
বাড়িতে আরও কিছু হয়তো ছিল, কিন্তু সে জন্য জোর করা হয়নি, যা পাওয়া গেছে, তাইই যথেষ্ট । 

ডাকাতি করা এত সোজা, একটা লাঠির বাড়িও মারতে হল না কারুকে ! 

অমিতবিক্রম আবার শুয়ে পডেছে। একসময় সে আপন মনে হা হা করে হেসে উঠল । অন্যরা 
নিজেদের কথায় মত্ত, প্রথমে কেউ গ্রাহ্য করল না । কিন্তু অমিতবিক্রম হেসেই চলেছে দেখে যতীন 
জিজ্ঞেস করল, কী রে, তুই একা একা হাসছিস কেন ? পাগল হয়ে গেলি নাকি ! 

অমিতবিক্রম বলল, আমি ... একটা কুকুর 

যতীন বলল, আরে, এ ছেলেটা বলে কী £ 

অমিতবিক্রম হাসতে হাসতেই বলল, আমার কাজ হল শুধু একটা কুকুরকে ... ভবিষ্যতে যদি কেউ 
জিজ্ঞেস করে, তুমি দেশের জন্য কী করেছ ? আমাকে বলতেই হবে, আমি শুধু একটা খেঁকি কুকুর 
সামলেছি। 

এবার সকলেই একসঙ্গে হেসে উঠল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৩৯ 


কলকাতায় ফিরে কয়েকদিন চুপচাপ রইল ওরা । এই ঘটনার কোনও প্রতিক্রিয়াই দেখা গেল 
না। সংবাদপত্রেও দূর মফস্বলের এত ছোটখাটো ডাকাতির খবর স্থান পায় না। দিন সাতেক পরে 
সমিতিব সদস্যরা আবার জমায়েত হল আখড়ায় । প্রাথমিক দ্বিধা ও গ্লানি কেটে গেছে, আবার একটি 
এরকম কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলেই উৎসাহী । 

শুরু হয়ে গেল পববর্তী অভিযানের শলাপরামর্শ । কুহেলিকাকে ডেকে ঘন ঘন চায়ের জন্য 
অনুরোধ করে অমিতবিক্রম | দ্বিতীয় কাপ চায়ের কথা উঠতেই যতীন বলল, কে খরচ দেবে? 
সেদিন আমরা যা পেষেছি, সব জমা থাকবে, তার থেকে এক কানাকড়িও নিজেদের জন্য খরচ হবে 
না, মনে নেই ? আমি কি গাঁটের পয়সায় তোমাদের এতবার চা খাওয়াব ? 
অমিতবিক্রম বলল, না, না, ও পয়সায় খাব না । তোমাকেও দিতে হবে না। চাঁদার পয়সায় চা, 
তোমার বাডিব চাযেব স্বাদই আলাদা । 

বর্ষা শুরু হয়ে গেছে, একদিন অমিতবিক্রম বাগবাজার ঘাট থেকে টাটকা জোড়া ইলিশ নিয়ে এল 
হাতে ঝুলিয়ে । সকলে মিলে খাওয়া হবে । সেদিন কুহেলিকার রান্না খেয়ে ধন্য ধন্য করতে লাগল 
সবাই । 

কুহেলিকা চা এনে দেয়, খাদ্য পরিবেশন করে, অন্য সময়েও সে ঘোরাঘুরি করে এই কক্ষের 
আশেপাশে । সে এদের আলোচনায় যোগ দিতে চায়, কিন্তু তাতে যতীনের ঘোর আপত্তি | প্রায়ই 
কুহেলিকাকে ধমক দিয়ে পাঠিয়ে দেয় ভেতরে । অমিতবিক্রম বা সত্যেন কুহেলিকার সঙ্গে সরাসরি 
কথা বলার চেষ্টা করলেও সে চোখ গরম কবে । 

পরবর্তী অভিযান হল তারকেশ্বরে । এবারেও নৌকোয় যাওয়া হল, হানা দেওয়া হল সুদের 
কারবারি এক মহাজনের বাড়িতে । এবারে টাকা পয়সা পাওয়া গেল অনেক বেশি, বিঘ্মও হয়েছিল 
যথেষ্ট । ইংরেজ সরকারের আদেশে কোনও পরিবারই বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না, এ 
ব্যাপারে ওরা নিশ্চিন্ত ছিল । কিন্ত মহাজনের বাড়িতে একজন ভোজপুরি দরোয়ান ও সড়কি-বল্লম, 
লাঠিসোটা ছিল যথেষ্ট, সেই দিনই মহাজনের দুই যণ্ডামার্কা শ্যালকও বাড়িতে অতিথি হয়েছিল । 
তাদের প্রতিরোধ অবশ্য বেশিক্ষণ টেকেনি, যতীন পিস্তলের গুলি শূন্যে চালিয়েছিল দুবার, তাতেই 
হাতে নিয়ে তাদের প্রতিরোধ করে | লড়াই হয়েছিল সংক্ষিপ্ত । 

গুপ্ত সমিতির কেউ ধরা পড়েনি, আহতও হয়নি । নৌকোয় উঠে ভরত চুপি চুপি হেমচন্দ্রকে 
জিজ্ঞেস করেছিল, শেষকালে যে লোকটার ঘাড়ে আমরা তলোয়ারের কোপ দিলাম ও লোকটা কি 
শেষ পর্যস্ত মবেই যাবে, না বাঁচার আশা আছে ? 

হেমচন্দ্র উত্তর দিয়েছিল, জানি না, জানতেও চাই না। না মারলে ওরা আমাদের মারত । ও 
চিন্তা মন থেকে একেবারে মুছে ফেল ! 

এবারেও কোনও প্রতিক্রিয়া হল না। পুলিশ এসব ঘটনাকে সাধারণ ডাকাতি বলেই ধরে 
নিয়েছে, । কোনও বিপ্লবী দলের অস্তিত্বের কথা সরকারি মহলের কেউ ঘুণাক্ষরেও জানতে 
পারেনি । সকলেরই ধারণা, শিক্ষিত বাঙালি মানেই বাক্যবাগীশ, কোনওরকম বিপদের ঝুঁকি নেবার 
কথা তারা কল্পনাও করে না। 

পুলিশ বা সরকারি মহল টের না পেলেও বাংলার রাজনৈতিক মহলে এই সব অভিযানের কথা 
জানাজানি হয়ে গেল । কেউই সমর্থন করলেন না। সুরেন বাঁড়জ্যে নরমপন্থী নেতা । তিনি ব্রিটিশ 
রাজের কাছে আবেদন-নিবেদন চালিয়ে কিছু কিছু অধিকার আদায় করতে চান, গুপ্ত সমিতি, বিপ্লব 
এসবে বিশ্বাস করেন না। চুরি-ডাকাতি-নরহত্যা তো অতি ঘৃণ্য কাজ। বিপিনচন্দ্র পাল 
পত্র-পত্রিকায় উগ্র মতামত প্রচার করছেন বটে, তবু তিনিও এর বিরোধী । তাঁর আপত্তি অবশ্য 
নৈতিক নয়, তিনি মনে করেন, এ সবের এখনও সময় আসেনি । পুলিশ একবার জানতে পারলে 
এমন ধর-পাকড় অত্যাচার শুরু করবে যে, দু দিনেই সব ঠাণ্ডা হয়ে যাবে। তার চেয়ে দেশের 
মানুষকে সজাগ করার কাজই এখন চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন । 


৫৪০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ল সরলা ঘোষাল । সে সন্ত্ান্ত ঘরের বিদুষী মহিলা, দেশের 
যুবকদের বীরত্বের আদর্শে উদ্বুদ্ধ করার ব্রত নিয়েছে, তার জন্য সে নিজস্ব উদ্যম ও অর্থব্যয় করছে 
অকাতরে । কিন্তু বাংলাব যুবকরা চুরি-ডাকাতির মতন নীচ কাজে মেতে উঠছে ! এত হীন পদ্থায় 
কোনও মহৎ উদ্দেশ্য সাধিত হতে পারে ? সরলা ঘোষাল যতীন ও বারীনের দলের সঙ্গে যোগাযোগ 
রাখেনি, কিন্তু তার নিজের দলের কিছু কিছু ছেলে সরে পড়ছে দেখে সে প্রথমে বিচলিত হয়ে 
পড়ে। অন্যদের কাছে খোঁজখবর নিয়ে জানল, তার দলের কিছু কিছু ছেলে যতীনের আখড়ায় 
যাতায়াত করে, তাদের কাছেই শোনা গেছে ডাকাতির খবর । 

যে-কোনও উপায়ে এসব বন্ধ করতেই হবে । বাঙালি জাতির সম্মান এরা ধুলিসাৎ করতে 
চলেছে । 

সরলার কী করে যেন ধারণা হল, যতীন বাঁড়জ্যের এই গুপ্ত সমিতির নির্দেশ আসছে বাংলার 
বাইরের কোনও নেতার কাছ থেকে । বাংলায় এদের কাজের সমর্থক কেউ নেই । বাইরের কে হতে 
পারে, বারীনের দাদা অরবিন্দ ঘোষকে কেউ নেতা বলে মানে না । বরোদা কলেজের এই ইংরেজির 
অধ্যাপকটির নামই অনেকে শোনেনি । বাংলার বাইরে সর্বজনমান্য নেতা আছে মহারাষ্ট্রে । গোখলে 
এবং তিলক । 

গোখলের সঙ্গে সরলাব বিশেষ হৃদ্যতা আছে। উচ্চশিক্ষিত, বুদ্ধিমান, ধীর স্থির, সংস্কারমুক্ত এই 
মানুষটি অবশ্যই নেতৃত্বের যোগ্য । বাঙালিদের প্রতি গোখলের বিশেষ মুগ্ধতা আছে। বিপত্নীক এই 
মানুষটির বাঙালি রমণীদেব প্রতি মুগ্ধতা আরও বেশি । অন্দরমহল ছেড়ে যেসব যুবতী বৈঠকখানায় 
এসে বসে, অনাত্মায় পরপুরুষদের সঙ্গে চা পান করে, গান শোনায়, হাস্য-পরিহাসে অংশগ্রহণ করে, 
তেমন যুবতীদের তো কলকাতা শহরেই দেখা যায় । গোখলে এজন্য ঘন ঘন কলকাতায় আসেন, 
এলেই ঘোষাল বাড়িতে কযেক সন্ধে কাটিয়ে যান । কেউ কেউ আড়ালে কানাকানি করে, সরলা 
ঘোষাল বাজি হলে গোখলে তাকে বিবাহ করেও ধন্য হতে পারেন । সরলা ঘোষালের অবশ্য 
সেদিকে মন নেই । 

বাজনীতিতে গোখলেও অতি নরমপন্থী, তার সঙ্গে গুপ্ত বিপ্লবী দলের সংশ্রব থাকার কোনও প্রশ্নই 
নেই । ববং তিলকের সঙ্গেই থাকা সম্ভব । তিলক চাপেকব ভাইদের ইংরেজ-হত্যায় প্রচ্ছন্ন সমর্থক 
ছিলেন । চিঠি লেখারও ধৈর্য রইল না, সরলা তিলকের সঙ্গে দেখা করার জন্য সোজা চলে গেল 
, পুণায় । 

তিলক যেমন গোঁড়া, একরোখা, তেমনি কুটবুদ্ধিতেও তার তুলনা নেই। সব শুনে তিনি সহাস্যে 
বললেন, না, বেটি তুমি যা ভেবেছ, তা ভুল । বাংলায় গুপ্ত সমিতি আমি চালাই না, আমি তাদের 
কোনও নির্দেশও পাঠাই না । 

সবলা বলল, আপনি এই চুরি-ডাকাতি, এই ডাকাতির নামে নিরীহ মানুষ হত্যা, এসব সমর্থন 
কবেন ? 

তিলক দুদিকে মাথা নেড়ে স্পষ্ট ভাষায় বললেন, না, আমি এসব সমর্থন করি না। 

সবলা খুশি হয়ে বলল, আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম । এই শোনার জন্যই তো এতদূর ছুটে 
আসা ! এই বিপথগামী যুবকদেব নিবৃত্ত করতেই হবে । এই কাজ আমাদের দেশের ধর্ম, সংস্কৃতি, 
এতিহ্য সব কিছুব বিরোধী । আপনি প্রতিবাদ করুন, আপনি জানিয়ে দিন যে এটা ভ্রান্ত পথ । 
আপনাব নির্দেশ সবাই শুনবে । আপনি লিখে দিন, আমার পত্রিকায় ছাপব । 

তিলক এবার বললেন, না। আমি প্রকাশ্যে প্রতিবাদ জানাব না। পুলিশ এখনও কিছু জানে 
না। আমি কিছু লিখলে পুলিশ সজাগ হযে যাবে । তারপর এদের ঠিক ধরে ফেলবে । তা আমি 
চাই না। 

সবলা বলল, তা হলে কি এরকম চলতেই থাকবে ? আপনাকে কারুর নাম করতে হবে না, আপনি 
যুবকদের সামনে অন্য আদর্শের কথা তুলে ধরুন । 

তিলক বললেন, কেউ কেউ যদি মনে করে, এটাই ঠিক পথ, এতেই দেশের কাজ হবে, আমি 


৫৪১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাদের বাধা দিতে চাই না । আমি তাদের সমর্থনও করব না, প্রতিবাদও করব না । 

নিরাশ হয়ে শূন্য হাতে সরলাকে ফিরে আসতে হল | 

কিন্ত সার্কুলার রোডের আখড়ায় ভাঙন এল অন্য দিক দিয়ে । 

কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল বারীন ও যতীনের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত । যতীনের হাবভাব 
দেখে মনে হয়, সে-ই এ দলের নেতা । বারীন তা মানতে রাজি নয় । মাঝে মাঝেই ওদের দুজনের 
তিক্ত তর্ক শুরু হয়, তখন অন্যরা নির্বাক থাকে । 

একদিন বারীন বলল, যতীনদা, টাকা পয়সাগুলো সব তোমার কাছে থাকবে ? তুমি খরচ চালাবার 
জন্য কিছু রেখে বাকি সব টাকা আমাকে দিয়ে দাও | 

যতীন বলল, কেন, আমার কাছে থাকলে অসুবিধা কী ? 

বারীন বলল, নিয়ম মতে আমাদের প্রধান নেতার কাছেই সব গচ্ছিত বাখা উচিত । তিনি এখানে 
নেই, এ দায়িত্ব নিতেও চান না । তার প্রতিনিধি হিসেবে আমার কাছেই রাখা সঙ্গত নয় ? 

যতীন বলল, তুমি কী করে প্রধান নেতার প্রতিনিধি হলে ? তার ভাই বলে ? এখানে আমরা 
সবাই সমান, সবাই ভাই-ভাই নয় ? আমি পাই পয়সা পর্যস্ত হিসেব রাখব, সেজন্য কারুকে চিন্তা 
করতে হবে না । 

তর্কে ও যুক্তিতে হেরে গিয়ে বারীন অন্য পথ দিল । একদিন পটলডাঙার এক চায়ের দোকানে 
কয়েকজনের সঙ্গে মিলিত হয়ে সে বলল, ওই আখড়ায় আমার আর যেতে ইচ্ছে করে না। ওই 
যতীন বাঁড়জ্যেটা কী দুশ্চরিত্র, তোমরা দেখতে পাওনা ? ওই যে কুহেলিকা বলে মেয়েটা, ও কি ওর 
সত্যিকারের বোন, না রক্ষিতা ? মেয়েটার ভাবভঙ্গি দেখেছ ? অন্য কেউ ওই মেয়েটার সঙ্গে কথা 
বললেই যতীন বাঁড়জ্যে কী রকম খেঁকিয়ে ওঠে । 

ভরত বলল, কিন্ত. তুমি যা বলছ, ওখানে তো যতীনদার স্ত্রীও রয়েছেন ! 

বারীন বলল, লোকে দুটো বউ নিয়ে থাকে না ! বউটা নিশ্চয় গোবেচারা ভালমানুষ, তাকে ও 
দাবিয়ে রেখেছে । মেয়েটা আমাদের অন্য বন্ধুদেরও মাথা খাচ্ছে । 

হেমচন্দ্র বলল, অমিতবিক্রমের ওই মেয়েটিকে খুব পছন্দ । আমার মনে হয়, সে বিধবা বিবাহ 
করতেও অরাজি হবে না। 

বারীন বলল, একবার বলে দেখো না, যতীন বাঁড়জ্যে তাতেও রাজি হবে না। নিজের ভোগের 
জিনিস কে ছাড়ে ! কুহেলিকা ! কুহেলিকা কোনও মেয়ের নাম হয় ? ভেবেছিল সবটাই কুহেলিকা 
করে রাখবে ? আমি সব জানি ! তোমাদের কী বলব, আমার মামা সত্যেন, সেও প্রায়ই দিনের বেলা 
একা একা ও বাড়িতে যায়, শুয়ে থাকে । আমাদের সবাইকে ও নষ্ট করবে । সত্যি কথা বলতে কী, 
মেয়েটার শরীরের দোলানি দেখো, আমারও মাঝে মাঝে মাথা ঘুরে যায় । নেহাত দেশের কাজের 

বারীন লম্বা অভিযোগপত্র পাঠাল তার দাদার কাছে। তদন্ত করার জন্য অরবিন্দ চলে এল 
কলকাতায় । বারীন ততদিনে গ্রে স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে আলাদা আখড়া খুলে ফেলেছে । 
অরবিন্দ বারীনের মুখে সব শুনে সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল। যতীনের সঙ্গে আর সমিতির কোনও 
সম্পর্ক রাখা হবে না। নতুন আখড়া হবে এই গ্রে স্বিটে । সত্যেনও দল্চ্যুত হল । 

বিচার হল একেবারেই একতরফা । যতীনের কোনও কথাই শোনা হল না। কুহেলিকা নামের 
মেয়েটিরও যে কিছু বলার থাকতে পারে, সে চিন্তাও করল না অরবিন্দ । 

প্রধান নেতার এই নির্দেশ শুনে রেগে আগুন হয়ে গেল যতীন । কয়েকজনকে ডেকে এনে 
তাদের সামনে ছুঁড়ে ফেলে দিল টাকার থলি । কুহেলিকার হাত ধরে হিড়হিড় করে টেনে এনে ওদের 
সামনে বসিয়ে দিল জোর করে । পায়ের ওপর থেকে খানিকটা শাড়ি তুলে যতীন বলল, দেখা, 
সবাইকে দেখা । | 

যতীন নিজেরও পা রাখল পাশে । দুজনেরই পায়ের গড়নে খানিকটা বৈশিষ্ট্য আছে। দুজনেরই 
এক রকম, বুড়ো আঙুলে দুটো স্পষ্ট ভাঁজ । যতীন বলল, মায়ের পেটের ভাই বোন ছাড়া এ রকম 


৫৪২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হতে পারে ? বিধবা বোনটাকে নিজের কাছে না রেখে জলে ভাসিয়ে দেব? 

অরবিন্দর নিজের ভাইয়ের প্রতি এরকম পক্ষপাতিত্ব অনেকেরই পছন্দ হল না । সত্যেন মিত্র স্পষ্ট 
বিরক্তি প্রকাশ করলেন, তিনি এ দলটির আগাগোড়া সমর্থক ছিলেন, এখন বারীনকে ত্যাগ 
করলেন । 

বারীনের সূত্রেই এই দলটির সঙ্গে ভরতের পরিচয়, তাই ভরত বারীনকে ছাড়তে পারেনি । যদিও 
এই দল ভাঙাভাঙি তার ভাল লাগেনি একেবারেই । গ্রে স্ট্রিটের আখড়ায় প্রায় কেউই আসে না । 
একদিন সে সার্কুলার রোডে যতীনের আখড়ায় গেল । সেখানে তালা বন্ধ । সে বাড়ি ছেড়ে দিয়ে 
যতীন কোথায় চলে গেছে, কেউ জানে না। 


৬৯ 


সিংহল, বরা সমেত এই যে ভারতবর্ষ নামের দেশটি, এ দেশের প্রকৃতি বড় সুন্দর । লর্ড 
কার্জনের এ দেশটিই বড় পছন্দ । এত বড় দেশটির ভূ-প্রকৃতির মধ্যে কত বৈচিত্র, এক দিকে 
গগনচুস্বী পর্বত, আর প্রায় তিন দিকে নীল সমুদ্র । মধ্যে কত নদী, কত অরণ্য, কত প্রাচীন 
জনপদ | এতিহাসিক সম্পদও রয়েছে প্রচুর । কত মন্দির, মসজিদ, মিনার, স্তম্ভ, সেগুলির শিল্পগুণ 
লর্ড কার্জনকে আকৃষ্ট করে । ওই সব অনেক পুরাকীর্তি ভেঙে পড়েছে, ধ্বংসোম্ুখ, লর্ড কার্জন 
সেগুলিরও সংরক্ষণের ব্যবস্থা করতে চান। তাজমহল সারা বিশ্বের সপ্ত বিস্ময়ের অন্যতম, সেই 
তাজমহল সম্পর্কেও কার্জনের মুগ্ধতার শেষ নেই, বার বার দেখতে ইচ্ছে হয় | তিনি ঠিক করেছেন, 
ভারতবর্ধকে আর একটি নতুন তাজমহল উপহার দেবেন, সেটি হবে সদ্য স্বর্গগতা মহারানি 
ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, প্রতিষ্ঠিত হবে রাজধানী কলকাতায় । 

এ দেশের অনেক কিছুই ভাল, শুধু এ দেশের মানুষগুলি সম্পর্কে কার্জনের উচ্চ ধারণা নেই । 
. অধিকাংশই গরিব, তারা নিরীহ, শান্ত, তাদের ভাষা নেই, তারা ঠিক আছে । কিন্তু যারা লেখাপড়া 
শিখেছে, ইংরেজি জানে, গড়ে তুলেছে একটা মধ্যবিত্ত সমাজ, তাদের আচরণ মাঝে মাঝে বড়ই 
বিরক্তিকর মনে হয় । এরা শুধু কথাতেই দড়, বক্তৃতায় তুফান তোলে, অথচ কমোদ্যম নেই । এই 
শিক্ষিত সম্প্রদায় থেকে উকিল-ব্যারিস্টার, চিকিৎসক-অধ্যাপক, আমলা বেরিয়ে আসছে প্রচুর, তা 
হোক, তাতে কোনও আপত্তি নেই। কিন্ত এরা এখন শাসন কার্যে অংশ. নেবার আবদার ধরেছে । 
নাগরিক পুরসভায়, আইন পরিষদে এরা এদের সদস্য সংখ্যা ক্রমাগতই বাড়াতে চায় । কংগ্রেস নামে 
একটি প্রতিষ্ঠান গড়ে বছবে একবার কোনও শহরে সম্মিলিত হয়, তাতে এই সব দাবি তুলে চ্যাঁচামেচি 
করে৷ নেটিভ সংবাদপত্রগুলিতেও অনবরত এই বিষয়ে লেখালেখি হয় । না, এই দাবির ব্যাপারে 
লর্ড কার্জনের সম্মতি নেই। দেশ-শাসন সম্পর্কিত বিষয়ে নেটিভদের মাথা ঘামাবার দরকারই বা 
কী ? ইংরেজরাই তো রয়েছে । ইংরেজরা এ দেশে দৃঢ়, ন্যায়সম্মত প্রশাসন উপহার দিয়েছে । প্রায় 
এক শতাব্দীব্যাপী এই ভারতবর্ষে অরাজকতা চলছে, ভারতীয়রা শাসন কার্যের কী বোঝে? 
যে-কোনও একজন ভারতীয়ের তুলনায় একজন ইংরেজ অনেক বেশি দক্ষ । 

কার্জনের ধারণা, শুধু মুষ্টিমেয় শিক্ষিত সম্প্রদায়ই এই রকম শোরগোল তুলেছে, সুতরাং তাদের 
কথায় কান দেবার দরকার নেই । দেশের অধিকাংশ মানুষ ইংরেজ-শাসনেই সুখী, তারা পেয়েছে 
শাস্তি, শৃঙ্খলা, নিরাপত্তা । এই সব মানুষদের ওপর কোনও অত্যাচার বা অবিচারও পছন্দ করেন না 
কার্জন । ইংরেজরা ভদ্র, সুসভ্য জাতি, তারা সাধারণ, দরিদ্র, নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করবে 


কেন? শুধু তাই নয়, এ দেশে প্লেগ, কলেরা, ম্যালেরিয়ার মতন ভয়াবহ রোগ মাঝে মাঝেই 
৫৪৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মহামারীর রূপ ধারণ করে । সেই সব রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাও করা দরকার । দুর্ভিক্ষের 
সময় নিরন্ন মানুষকে সাহায্য করাও রাজশক্তির দায়িত্ব । এ দেশ শাসন করার বিনিময়ে ইংরেজ 
সরকার কর নিচ্ছে, হাজার হাজার ইংরেজ কর্মচারী এ দেশে বেতন পায়, বিপদের সময় সাধারণ 
মানুষের পাশে তাদের দাঁড়াতে হবে । 

কার্যভার বুঝে নিয়ে কলকাতায় কিছুদিন কাটাবার পর লর্ড কার্জন তাঁর স্ত্রী মেরিকে নিয়ে 
বেরুলেন ভারত দর্শনে । তিনি এ দেশটা আগে থেকেই চেনেন । কিন্তু মেরি তো কিছুই জানেন 
না। মেরির কাছে ভারত একটা রূপকথার দেশ । 

মেরি প্রথম থেকেই খুশিতে ডগোমগো হয়ে আছেন । এত আড়ম্বর, এক খাতির যত্ন তিনি 
জীবনে দেখেননি । রাজকীয় সম্মান বললেও যেন কম বলা হয় । মেরি সবচেয়ে বেশি অভিভূত 
হয়েছে সেবাদাসদের সংখ্যা দেখে । ভাইসরয়ের এই প্রাসাদে ভূত্যেব সংখ্যা প্রায় চারশো জন ! 
স্নানের সময় একজন জল গরম করে । একজন বাথটব এনে দেয়, একজন সেই বাথটাবে জল ঢালে, 
আর একজন পরে সেটা পরিষ্কার করে । প্রত্যেক কাজের জন্য এক একজন নির্দিষ্ট ! 

মেরি আমেরিকান, তার দেশে এই গৃহভৃত্য প্রথাটি প্রায় উঠে যাচ্ছে। ক্রীতদাস প্রথা রহিত হবার 
পর কৃষ্ণাঙ্গ দাস-দাসী পাওয়াও দুষ্কর । লন্ডনে যখন কার্জন আন্ডার সেক্রেটারি ছিলেন, তখন 
সেখানে সংসার পেতে বসার পর কয়েকটি ভৃত্য ছিল বটে, কিন্তু ইংরেজ ভূত্যরা অতিশয় বেয়াদপ । 
একদিন একটু বকাবকি কবলেই ইচ্ছে করে রান্না এমন খারাপ করে দেবে যে মুখে দেওয়া যাবে না। 
কলকাতায় ভৃত্য-খিদমতগাররা পরিচ্ছন্ন, সুন্দর পোশাকে সেজে-গুজে থাকে, তারা মুখফুটে একটা 
কথা বলে না, ছায়ার মতন তাদের অস্তিত্ব, সামান্য ইঙ্গিতেই তারা কাজের কথা বুঝে যায । এক 
একদিন নৈশ ভোজের জন্য যখন অতিথিদের আমন্ত্রণ করা হয়, তাদের সংখ্যা দেড়শো-দু'শো জন 
হলেও তাদের প্রত্যেকের চেয়ারের পেছনে একজন করে খিদমতগার নীরবে দাঁড়িয়ে থাকবে, যাতে 
কোনও অতিথিকেই নিজের হাতে গেলাসে জল পর্যন্ত ঢালতে না হয় । 

কার্জন দম্পতির ট্রেন ভ্রমণের সময়ও শত শত ভৃত্য সঙ্গে যায়। ট্রেনটি যেন চলস্ত এক 
প্রাসাদ । সম্পূর্ণ ট্রেনটি সাদা ও সোনালি রঙ করা । শুধু মেরির জন্যই আছে পালঙ্ক সজ্জিত মস্ত 
এক শয়নকক্ষ, একটি পোশাক-পরিবর্তন কক্ষ, একটি খাসকামরা, বাথটাব সমেত স্নানের ঘর, দু'জন 
ইওরোপীয় দাসীর জন্য একটি ঘর । আর বড় লাটের নিজস্ব অংশে এই সব কিছুর সঙ্গে আছে একটি 
গ্রন্থাগার । 

কিছুদূর অস্তর অন্তর কার্জন দম্পতি এক একজন দেশীয় রাজার আতিথ্য গ্রহণ করেন । এরকম 
দেশীয় রাজ্যের সংখ্যা কম নয়, সমগ্র ভারতবর্ষের পাঁচ ভাগের দু' ভাগ দেশীয় রাজাদের অধীনে ! 
ইংরেজ রাজশক্তি অবশ্য এক একটি থাপ্ড়ে এই সব দেশীয় রাজাদের মুণ্ড উড়িয়ে দিতে পারে, কিন্তু 
ইচ্ছে করেই এদের পুষে রাখা হয়েছে। সিপাহি বিদ্রোহের পর লর্ড ক্যানিং সুপারিশ করে গেছেন, 
এই সব দেশীয় রাজ্যগুলি টিকিয়ে রাখা হোক। এদের যে রত্বখচিত সিংহাসনে পুতুলের মতন 
বসিয়ে রাখা হচ্ছে, সেই কৃতজ্ঞতায় এরা চিরকাল ইংরেজদের প্রতি অনুগত থাকবে, আবার কখনও 
যদি দৈবাৎ ঝড় ওঠে, তখন এদের সাহায্য পাওয়া যাবে । 

ত্রিপুরা ছাড়া আর কোনও দেশীয় রাজ্যই স্বাধীন নয় । ব্রিপুরাও নামেমাত্র স্বাধীন। রাজারা 
ইংরেজ সরকারের অঙুলিহেলনে ওঠে-বসে । প্রত্যেকবার উত্তরাধিকারের প্রশ্নে ইংরেজ সরকার নাক 
গলায়, এমনকী রাজকুমারদের লেখাপড়ার কী রকম ব্যবস্থা হবে, সে বিষয়েও ইংরেজ সরকারের 
নির্দেশ নিতে হয় । 

এইসব রাজাদের বিলাসিতা, উৎকট খেয়াল ও লালসাপ্রবৃত্তির বছ কাহিনী লোকের মুখে মুখে 
ছড়ায় । এদের যুদ্ধ করার অধিকার নেই, নিজেদের দেশ আক্রান্ত কখনও হলে ইংরেজ সামলাবে, 
আর কোনও দায়-দায়িত্বও নেই, তাই ধনরত্বের অপব্যয়েই এরা সময় কাটাবার শ্রেষ্ঠ উপায় মনে 
কেউ হারেম পোষে, কেউ সিঁড়ির দু'পাশে নগ্ন নারীদের দাঁড় করিয়ে রাখে, কেউ বাঘ শিকার করতে 


৫৪৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গিয়ে জ্যান্ত বাচ্চা ছেলেকে বেঁধে রাখে টোপ হিসেবে । 

যারা লেখাপড়া শিখেছে, তারা প্রায়ই ইওরোপে পাড়ি দেয় । লন্ডনে এইসব রাজা-মহারাজারা 
এক একখানা বাড়ি কিনে রেখেছে, কেউ কিনেছে প্রমোদ তরণী । গণ্যমান্য অতিথিদের ডেকে 
কোনও প্রসিদ্ধ নর্তকী বা অভিনেত্রীকে জয় করবার জন্য ইওরোপীয় ধনীদের সঙ্গে প্রতিযোগিতায় 
মেতে নিঃস্ব হয়। রানিরাও বাদ যায় না । ভারতে, নিজের রাজে। এই সব রানিরা অস্তঃপুরবাসিনী, 
কিন্তু ইওরোপে গিয়ে তারা একেবারে লাগাম ছাড়া । সেখানে গিয়ে তারাও খোলামেলা পোশাকে 
পার্টিতে নাচে, মদ্যপান করে বেসামাল হয়, জুয়ার আড্ডায় নায়িকা সাজে । মহারাজা, মহারানি এই 
সব শব্দগুলি এখন ইওরোপের সব দেশেই পরিচিত, এর প্রতিশব্দ হল দাকণ এশ্বর্শালী নিবেধি । 

এই সব দেশীয় রাজাদেব অতিথি হয়ে কার্জন দম্পতি বিপুল সমাদর পান । বিগলিত বাজন্যবর্ 
তাঁদের দেবতাজ্ঞানে পূজা করে । স্টেশনে পাতা থাকে লাল কার্পেট, ট্রেন থামা মাত্র বড় লাটের 
অভ্যর্থনায় শোনা যায় তোপধবনি । বাইরে যেখানে চার ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে, সেই পর্যন্ত 
কার্পেটের ওপর পা ফেলে ফেলে মেরির বাহু ধরে এগিয়ে যান কার্জন, ঘোড়াগুলির অঙ্গসজ্জা সব 
সোনার । পথের কিছুদূর অন্তর অন্তর স্বাগতম তোরণ | দু’ পাশে সার বেঁধে থাকে হাজার হাজার 
বিহ্বল মানুষ । এই সব কিছুই মেরিকে মুগ্ধ করে, কার্জনের অহমিকা প্রদীপ্ত হয় । ইংল্যান্ডের রাস্তা 
দিয়ে হেটে গেলে তাঁকে প্রায় কেউ চিনবেই না, আর এই ভারতের মতন বিশাল দেশে তিনি 
যেখানেই যাবেন, সেখানেই তিনি সর্বশ্রেষ্ঠ । যদিও তিনি ইংলন্ডেশ্বরের একজন কর্মচারী, তবু 
এখানকার মানুষ তাঁকে সম্রাটের সম্মান দেয় । কার্জনের ভাবভঙ্গিও ব-কলমে সম্াটেরই মতন । 

মাঝে মাঝে কৌতুকের উপাদানও পাওয়া যায় । পথের তোরণগুলিতে অনেক কিছুই লেখা থাকে 
ইংরিজিতে | কিন্তু যে কাবিগররা ওই সব নিমণি করে, তারা এক অক্ষরও ইংরিজি জানে না । মাঝে 
মাঝে হাস্যকর ভুল চোখে পড়ে । এক জায়গায় লিখতে চাওয়া হয়েছিল A 0918 Dy, তার বদলে 
লেখা হয়েছে A 09] a day ! তা দেখে কার্জন মেরির দিকে একচক্ষু টিপলেন । 

প্রাসাদের শ্রেষ্ঠ অংশে থাকতে দেওয়া হয় তাঁদের, ফবাসি দেশ থেকে পাচক ও সবোরিকৃষ্ট সুরা 
আনানো হয । প্রাচ্য ও পাশ্চাত্য, দু’ ধবনেরই নৃত্যের ব্যবস্থা থাকে প্রতি সন্ধ্যাকালে । কার্জন 
দম্পতির এক পযসাও ব্যয় হয় না, বরং অনেক মণি-মাণিক্য উপহার পাওয়া যায় । মাঝে মাঝে 
যাওয়া হয় শিকার অভিযানে, সেও বেশ অদ্ভুত ধরনেব শিকার । হাজার খানেক লোক জঙ্গলে 
কাড়া-নাকাডা বাজিয়ে, ঢাক ঢোল পিটিয়ে একটা বাঘকে তাড়িয়ে নিয়ে আসে । বেচারি বাঘটি এক 
সময় কোনঠাসা হয়ে যায, উচু কবে বাঁধা মাচার ওপরে নিরাপদ স্থানে বসে কার্জন গুলি করে সেই 
বাঘের ভবলীলা সাঙ্গ কবে দেন । তাবপর নেমে এসে মৃত বাঘটির মাথায় পা দিয়ে সদর্পে তিনি 
সম্মুখীন হন ক্যামেরার । 

কোথাও কোথাও গুলি খাওয়াব পরেও অকৃতজ্ঞ বাঘটা পালিয়ে যায়। যেমন হয়েছিল 
গোয়ালিয়রে । সেখানে শিকারের ব্যবস্থা এলাহি রকমের । জঙ্গলের মধ্যে তৈরি করা হয়েছে 
ইন্দ্রপুরী, ফুলেব বাগান, ফোযাবা, বিশ্রামের কক্ষ, বহু রকম খাদ্য-পানীযও মজুত | গোটা দশেক 
হাতির পিঠে চেপে এসেছে বিবাট একটি দল, বাজনা বাজিয়ে, ঝোপঝাড় পিটিয়ে একটা বাথকে 
তাডিয়ে আনা হল কাছাকাছি, তার হলুদ-কালো ডোরাকাটা শরীরটাও দেখা গেল, কার্জন সাহেব 
বন্দুক তাক করে গুলি চালালেন, অন্য সকলে দেখল, নিঘাতি সেই গুলি বাঘের পিঠ ভেদ করে চলে 
যাবার কথা । তবু চোখের নিমেষে এক লক্ষ দিয়ে সেই বাঘ কোথায় অদৃশ্য হয়ে গেল। তারপর 
খোঁজ খোঁজ খোঁজ, বহুলোক ছড়িয়ে পড়ল বনে, কিন্তু সন্ধান পাওয়া গেল না সেই আহত বাঘের । 

কার্জন সাহেব রীতিমতন ক্ষুব্ধ । মানুষের মতন, এই ভারতেব পশুরাও তো ব্রিটিশের প্রজা । এই 
বাঘটা মহামান্য বড় লাটকে পৃষ্ঠ প্রদর্শনের সাহস পেল কী করে ? গোয়ালিয়রের মহারাজও তটস্থ, 
তাঁর রাজ্যের এত বড় অতিথি যদি শিকারে অসার্থক হয়ে ফিরে যান, তবে সেটা যেন তাঁরই অপরাধ, 
তাঁরই গাফিলতি । ভোজা-পেয়'র দিকে আর মন না দিয়ে সন্ত্রীক লর্ড কার্জন ফিরে গেলেন 
প্রাসাদে । কয়েক ঘন্টা পরে, কার্জন মনেব দুঃখে বিছানায় শুযে আছেন, মেরি জানলা দিয়ে দৃশ্য 


৫৪৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


উপভোগ করছেন । হঠাৎ মেরির দুই চক্ষু বিস্ফারিত হয়ে গেল, তিনি চেঁচিয়ে উঠলেন, জর্জ, জর্জ, 
শিগগির এসে দেখে যাও ! 

একটা চার ঘোড়ার গাড়ি ছুটে আসছে দুরস্ত বেগে, তার ওপর দাঁড়িয়ে আনন্দে প্রায় নৃত্য করছেন 
গোয়ালিয়রের মহারাজ । তাঁর সবাঞ্গ ধূলি ধূসরিত, পেছন দিকে দু' দুটো বিশাল মৃত বাঘ ! এর মধ্যে 
কোনটি বা কোনওটিই কার্জনের গুলিতে আহত বাঘ কি না তা নিধরিণ করা অসম্ভব, তবু ধরেই 
নেওয়া হল যে, কার্জনের বাঘটি পাওয়া গেছে, এবং সংশয়ের অবকাশ না রাখার জন্য একটির বদলে 
দুটি বাঘ মেরে আনা হয়েছে ! 

ত্রিবাঙ্কুর, হায়দরাবাদ, ভোপাল, পাতিয়ালা, গোয়ালিয়র এবং আরও কয়েকটি দেশীয় রাজ্যের 
আতিথ্য নিতে নিতে চললেন এই দম্পতি । মহারাজ-মহারানিদের অলঙ্কার, রতুসম্ভার, পায়রার 
ডিমের মতন হীরক, দেখেই মেরি বেশি অভিভূত । নিজেরও সংগ্রহ হল কিছু কিছু । কার্জন নিজে 
এক ক্ষয়িষ্ণ অভিজাত বংশের সন্তান, এশ্বর্যের জাঁকজমক তাঁর বেশ পছন্দ। কিন্তু কার্জন 
কর্মদ্যোগেও বিশ্বাসী । ভোগ-বিলাস থাকবে, তার সঙ্গে কাজও করতে হবে । এই রাজাগুলি কাজের 
ব্যাপারে একেবারে অপদার্থ, কোনও কাজই করে না, সাধারণ মানুষের কথা চিন্তা করে না, কেউ কেউ 
প্রায় সারা বছরই বিলেতে কাটিয়ে আমোদের স্রোতে গা ভাসায়, এটা কার্জনের পছন্দ নয় । মাঝে 
মাঝে তিনি এদের ধমক ও উপদেশ দিতেও ছাড়েন না । 

এই সফরের সময় কার্জন লক্ষ করলেন, এ দেশে মানুষ রাজাদের দৈবনিযুক্ত বলে মনে করে । 
রাজার সামনে মাটিতে লুটিয়ে প্রণাম জানায় । রাজার সর্বময় ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন করে না। 
সারা জীবনে কেউ একবার রাজার দর্শন পেলে ধন্য হয়ে যায় । গোটা ভারতবর্ষের আসল রাজা তো 
ইংলন্ডের রাজা । তাঁকে তো ভারতীয় প্রজারা কখনও চর্মচক্ষে দেখতে পায় না। একবার 
ইংলন্ডেশ্বরকে আনতে পারলে এই সাম্রাজ্যের প্রজাদের আনুগত্য ও রাজভক্তি আরও দৃঢ় করা যায় । 
দেশীয় রাজ্যগুলির জনসাধারণকেও বোঝাতে হবে যে তাদের এই সব রাজারাও আসলে ইংলভ্ডের 
রাজার ভৃত্য । 

তখনই এক রাজদরবার বসাবার পরিকল্পনা কার্জনের মাথায় এল । কলকাতার বদলে দিল্লিই হবে 
তার প্রকৃষ্ট স্থান । দিল্লিতে মুঘল সম্রাটদের মহা আড়ম্বরময় দরবারের সঙ্গে পাল্লা দেবে এই ইংরেজ 
দরবার । এক সময় মুঘল সম্্াটরা ছিলেন ভারতের একচ্ছত্র অধিপতি, ভারতীয়রা এবার দেখবে, 
সেই দিল্লির মসনদে বসেছেন ব্রিটিশ সম্রাট । 

মহারানি ভিক্টোরিয়ার পক্ষে ‘শেষ বয়েসে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব ছিল না। এখন সম্রাট 
হয়েছেন সপ্তম এডোয়ার্ড, তাঁকে সরাসরি চিঠি লিখে কার্জন তাঁর প্রস্তাবটি সবিস্তারে জানালেন । 
সেই সঙ্গে চলতে লাগল দরবারের প্রস্ততি । 

শেষ পর্যন্ত সপ্তম এডোয়ার্ড আসতে পারলেন না । তাঁর বদলে এলেন তাঁর ভাই ডিউক অফ 
কনট । এতে কার্জন-দম্পতি গোপনে দারুণ উল্লাস বোধ করলেন । রাজার ভাই সিংহাসনের 
অধিকারী নন, ভারতের মাটিতে পদমযাদায় তিনি কার্জনের নীচে । সুতরাং দিল্লি দরবারের প্রধান 
পুরুষ হবেন লর্ড কার্জন । 

বিশাল সেই উৎসবের প্রতিটি অঙ্গ নিজে তত্ত্বাবধান করে নিখুঁত ভাবে সাজালেন কার্জন । 
আমন্ত্রণ জানানো হল, দেশের সব কটি দেশীয় রাজ্যের নবাব ও রাজাদের, বিশিষ্ট ধনী ব্যক্তিদের, 
ইওরোপীয় সমাজের গণ্যমান্যদের । খুঁজে খুঁজে আনা হল ভারতের সবচেয়ে বড় হাতিটি, তার হাওদা 
স্বর্ণ খচিত, সেখানে বসলেন কার্জন, তাঁর মাথায় সোনার ছত্র । সহস্র কণ্ঠের সহ্য ধ্বনির মধ্যে ধীরে 
ধীরে প্রবেশ করল হাতিটি, কার্জন একটা হাত তুলে রইলেন, যেন তিনিই সম্রাট । আর মখমলের 
পোশাক পরা, হিরে-মুক্তোর গয়নায় মোড়া, যাত্রাদলের রাজা-সাজা বড় বড় দেশীয় রাজ্যের রাজা ও 
নবাববৃন্দ বিগলিতভাবে, মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন সেই রাজ-তৃত্যকে । 

যারা সেই দরবারে এল না, সেই শিক্ষিত সমাজ আত্মমযাদাসম্পন্ন, স্বদেশপ্রেমিকগণ সন্ত্রান্ত 
ভারতীয়দের এই করুণ বিদৃষকের ভূমিকা দেখে লজ্জায় অধোবদন হল । পত্র-পত্রিকায় ব্যঙ্গ-বিদ্রুপ 


৫৪৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চলল বেশ কিছুদিন । 
ঘুরে ঘুরে কার্য পরিদর্শন করেন । নিয়ম শৃঙ্খলায় সামান্য গাফিলতি তিনি সহ্য করেন না। তিনি 
নিজেও যেমন পরিশ্রম করেন, অন্যরাও তেমন পরিশ্রম করুক, তিনি চান। সরকারি কাগজপত্র 
দেখার জন্য রাত্রি জাগরণেও তাঁর দ্বিধা নেই । তাঁর পিঠের ব্যাথাটা মাঝে মাঝেই চাড়া দিয়ে ওঠে, 
তিনি গ্রাহ্য করেন না, কোনও কাজ তিনি পরের দিনের জন্য ফেলে রাখেন না । দিল্লির দরবারে অত 
বড় হাতির পিঠ থেকে নামার সময় তিনি পিঠে শূল বেঁধার মতন ব্যথা অনুভব করেছিলেন, কেউ তা 
বুঝতে পারেনি । 

কলকাতার শীত বেশ মৃদু । ঠাণ্ডা কনকনে বাতাস নেই, তুষারপাত নেই, এই রকম শীতই মেরির 
পছন্দ । শীতের কয়েকটা মাস কার্জনদম্পতি কলকাতায় কাটান । 

একদিন সকালবেলা ছোটহাজরি খেতে খেতে মেরি বললেন, আচ্ছা জর্জ, আমরা ভারতে এসেছি 
প্রায় চার বছর হয়ে গেল, বহু জায়গায় ঘুরেছি, বহু সন্ত্রাস্ত ব্যক্তিদের বাড়িতে আতিথ্য নিয়েছি । 
কলকাতাতেও তো বাঙালিদের মধ্যে অনেক সম্ত্রান্ত ধনী আছে, তাদের কারুর বাড়িতে তো আমরা 
কখনও যাইনি ? তারা কি আমাদের ডাকবে না? 

কার্জন মুখ তুলে বললেন, ডাকবে না কেন ? অনেকেই ডাকে । আমরা গেলে তারা ধন্য হয়ে 
যাবে । কিন্তু আমার যেতে ইচ্ছে করে না। 

মেরি বললেন, কেন ? চলো না, একবার অস্তত গিয়ে তাদের আচার-ব্যবহার কেমন দেখে আসি ! 

কার্জন বললেন, না ! 

এই বাঙালি জাতিটিকে কার্জন কিছুতেই পছন্দ করতে পারেন না। দিন দিন তাঁর মনোভাব 
আবও কঠোর হয়ে আসছে । বাঙালিদের মধ্যে হিন্দু আর মুসলমান, এই দুটি জাতি আছে । এদের 
মধ্যে বাঙালি বলতে যেন হিন্দুদেরই বোঝায় । শিক্ষিত হিন্দুরা সবাই বাঙালিবাবু ৷ এই হিন্দুগুলোই 
বেশি বক্তৃতাবাজ, কলমবাজ, বেশি বিরক্তিকর । কার্জন মুসলমানদের মনস্তত্ব বুঝতে পারেন, এরাই 
ছিল কিছুকাল আগে এ দেশের শাসক শ্রেণী, ইংরেজ আমলে ক্ষমতাচ্যুত হয়ে তারা এখন আহত 
সিংহের মতন ক্ষতস্থান চাটছে, আপাতত তারা নীরব । ইংরেজ সরকারের উচিত এদের শুশ্রুযা 
করা । এদের ক্ষোভ নিরসনের ব্যবস্থা করা । 

আর হিন্দুরা ? বহু শতাব্দী ধরে তারা অন্যের পদানত, না জানে যুদ্ধবিদ্যা, না জানে কূটনীতি । 
এখন দু'পাতা ইংরেজি পড়ে কিংবা লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসে যে গলাবাজি শুরু 
করেছে, তা সহ্য করা হবে কেন £ 

কার্জন গোপন রিপোর্ট পেয়েছেন, ভারতের জাতীয় কংগ্রেসে মুসলমানরা খুব কম সংখ্যায় যোগ 
দেয । কংগ্রেসে হিন্দু-প্রাধান্যের জন্য বেশ কিছু মুসলমান ক্ষুব্ধ । আর কংগ্রেসের হিন্দুদের মধ্যেও 
অধিকাংশ বাঙালিবাবুই জায়গা জুড়ে আছে । এই বাঙালিবাবুদের হীনবল করে দেবার জন্য কৌশলে 
মুসলমান সমাজকে আরও দূরে সরিয়ে দেওয়াই সরকারি নীতি হওয়া উচিত । 

মেরি বললেন, জর্জ, তুমি একটা মজার গল্প জানো ? এখানকার পুরনো কর্মচারীদের কাছে 
শুনেছি । এক সময় এখানে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাফরিন | তিনি নাকি বাঙালি রান্না 
খেতে খুব ভালবাসতেন । আর লেডি ডাফরিন খুব রূপসী ছিলেন বুঝি ? একদিন তিনি এক 
বাঙালির বাড়িতে গেছেন, অমনি সে বাড়ির মহিলারা তাঁকে একটা ঘরে নিয়ে গিয়ে তার গাউন 
খুলিয়ে শাড়ি পরিয়ে দিল ৷ তুমি জানো, বাঙালিরা টেবল চেয়ারে বসে খায় না, মাটিতে বসে খায়। 
কাঁটা-চামচ ব্যবহার করে না, আঙুল দিয়ে খাবার তোলে, অদ্ভুত না ? মেঝেতে বুদ্ধের মতন পা মুড়ে 
বসতে হয় । লেডি ডাফরিনকে একটা রূপোর থালার মাঝখানে ভাত, আরও কী সব দিল, তিনি 
নাকি দিব্যি হাত দিয়ে তুলে তুলে সেইসব খেলেন । সবাই বলেছিল, উনি ঠিক বাঙালিদের মতনই 
খেতে জানেন ! 

গল্পটা শেষ করে মেরি বললেন, শাড়ি জিনিসটা কী রকম করে পরে ? আমি শাড়ি পরলে আমাকে 


৫৪৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মানাবে ? 

মেরি হাসছেন, জর্জ ভুরু ঝুঁচকিয়ে বললেন, তুমি নেটিভদের পোশাক পরবে ? ছিঃ ! 

কলকাতায় মেরিকে এই সরকারি প্রাসাদেই আবদ্ধ থাকতে হয়, অনেক বাঙালি অভিজাতদের 
বাড়ির সান্ধ্ভোজের উৎসব-আসরের কথা তাঁর কানে আসে, কিন্তু কার্জন কোথাও যেতে রাজি 
নন | 

বাঙালিবাবুদের জব্দ কবার জন্য এর মধ্যেই কার্জন কিছু কিছু কাজ শুরু করে দিয়েছেন । প্রথম 
কোপটা পড়েছিল, ভারতে এসে পৌছবার কিছুদিনের মধ্যেই । 

কিছু কিছু কাজে ভারতীয়দের জনপ্রতিনিধিত্ব রাখার সুযোগ করে দেওয়া হয়েছিল কয়েক বছর 
আগে থেকেই । যেমন কলকাতা করপোরেশান পরিচালনা । নগর উন্নয়ন এবং নাগরিক সুখস্বাচ্ছন্দ্য 
ব্যবস্থাপনার জন্য করদাতাদের মধ্য থেকে পঞ্চাশজন প্রতিনিধি নিবাঁচিত হত । ফলে দলে দলে 
বাঙালিবাবু করপোরেশানের কমিশনার হতে লাগল, এরা আলোচনা সভায় চ্যাঁচামেচি করে, 
নীতি-নিধারণে হস্তক্ষেপ করতে চায় । সরকারি নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে কার্জন আসার 
আগেই ছোট লট ম্যাকেঞ্জি একটি সংশোধনী বিল আনতে চেয়েছিলেন । কার্জন এসে সব দেখে 
শুনে মনে করলেন, সেই সংশোধনী বিলও যথেষ্ট কড়া নয়। দেশের রাজা ইংরেজ, রাজধানী 
কলকাতার নগর পরিচালনার ব্যাপারে মাথা গলাবে এ দেশের মানুষ ? তা কখনও হয় ? খচাখচ করে 
কেটে তিনি বিলের অনেক ধারা বদলে দিলেন । করদাতাদের প্রতিনিধিদের সংখ্যা পঞ্চাশ থেকে 
নেমে গেল পঁচিশে, এক্সিকিউটিভ কমিটিতেও তাদের সংখ্যা হয়ে গেল এক তৃতীয়াংশ, সরকারি 
প্রতিনিধির সংখ্যা বেডে গেল । অর্থাৎ করপোরেশন পরিচালনার পুরোপুরি ক্ষমতা চলে গেল 
সরকার ও ইওরোপীয় প্রতিনিধিদের হাতে, বাঙালি পুঙ্গবরা বড়জোর সেখানে কিছু গলাবাজি করতে 
পারবে | 

প্রতিবাদে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সমেত আঠাশজন কমিশনার পদত্যাগ করেছিলেন । কার্জন 
ভ্রক্ষেপ করেননি । এদেশের কীসে ভাল হয়, তা ইংরেজদের চেয়ে কি দেশীয় লোকরা ভাল বুঝবে ? 
তিনি যা করেছেন, ঠিক কবেছেন । 

এরপর শিক্ষা | শিক্ষাখাতে সরকারের বহু অর্থ ব্যয় হয়, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে শিক্ষানীতির 
ব্যাপারে সরকারি লাগাম ক্রমশ আলগা হয়ে আসছে, বেসরকারি কলেজ গজিয়ে উঠছে চতুর্দিকে, 
বিশ্ববিদ্যালয়ের সেনেটের অধিকাংশ সদস্যই নেটিভ । এ দেশে এত উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা বা 
কী ? কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে ঢুকে পড়েছে বাংলার বহু রাজনৈতিক নেতা, সেখান থেকে 
তারা বাংলার লেজিসলেটিভ আযসেম্বলিতে নিবাচিত হয়ে আসছে । আই সি এস-দের সংখ্যাও দিন 
দিন বাড়ছে । প্রথম দিকে যারা, আই সি এস পাশ করেছিল, সেই চারজনই বাঙালি, সত্যেন্দ্রনাথ 
ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিহারীলাল গুপ্ত এবং রমেশচন্দ্র দত্ত । এখনও আই সি এস-দের 
মধ্যে বাঙালিদেরই প্রাধান্য ৷ ইংরেজি-পড়া উচ্চশিক্ষিত বাঙালিবাবুরা দেশাত্মবোধের কথা ছড়াচ্ছে । 
সুতরাং উচ্চশিক্ষাব জন্য টাকা খরচ করা তো সরকারের পক্ষেই ক্ষতিকর । তার চেয়ে প্রাথমিক 
শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধিই ভাল | 

সরকার পক্ষ থেকে সিমলায় একটি শিক্ষা কমিশন বসানো হল । ছ'জন সদস্যের সেই কমিশনে 
চারজন ইংরেজ আর দু'জনের নাম সৈয়দ হোসেন বিলগ্রাসী আর নবাব ইমাদ-উল-মুলক । এ যেন 
কার্জন সাহেবের কৌতুক | ভারতে শিক্ষিতদের মধ্যে হিন্দুরা বিপুল পরিমাণে সংখ্যাধিক, অথচ শিক্ষা 
কমিশনে একজনও হিন্দু নেই ! 

সারা দেশ জুড়ে প্রতিবাদ ও সংবাদপত্রগুলিতে প্রচুর লেখালেখির ফলে কার্জন হিন্দুদের মধ্য 
থেকে একজন প্রতিনিধি নিতে সম্মত হলেন কোনও ক্রমে । এলেন বিচারপতি গুরুদাস 
বন্দ্যোপাধ্যায় । 

কমিশনের সুপারিশ লর্ড কার্জনের অনুজ্ঞারই প্রতিধবনি । বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি অধিপত্য 
বজায় রাখতে হবে । সেনেটগুলিতে দেশীয় ব্যক্তিদের সদস্য সংখ্যা কমিয়ে ইংরেজ সদস্য সংখ্যা 


৫৪৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বৃদ্ধি পাবে । বেসরকাবি কলেজে আইন পড়ানো চলবে না। সমস্ত স্কুল-কলেজের অনুমোদন কিংবা 
অনুমোদন প্রত্যাহারের ক্ষমতা থাকবে কাউনসিলের হাতে । কিছু কিছু কলেজ বন্ধ করে দেওয়া 
এখনি দরকার । এ দেশেব ছাত্রদের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধে কমিয়ে দেবার জন্য বেতন বৃদ্ধি 
ও পাশ মার্ক বাডাতে হবে । কমিশনের সদস্যদের মধ্যে একমাত্র গুরুদাস বন্দ্যোপাধ্যায় এই 
সুপাবিশের প্রতিবাদ করেন, তা অগ্রাহ্য করা হল । বড় বড় শহরগুলিতে সরকারের এই শিক্ষানীতির 
বিরুদ্ধে অনেক সভা-সমিতি হল, ছাত্ররা মিছিল করে বেরুল রাস্তায় । কার্জন তাতে মজাই পেলেন 
বেশ । সেক্রেটাবি অফ স্টেট-কে একটা চিঠিতে সকৌতুকে লিখলেন, টাউন হল আর 
আমার নাম কবে তাবা বাববার ধিক্কার দিয়েছে, যেন আমিই ভারতে উচ্চশিক্ষার ধ্বংসকারী !... তবে 
বিশ্ববিদ্যালয় বিল নিয়ে নেটিভদের চ্যাঁচামেচিতে আপনি বিচলিত হবেন না। এর বেশির ভাগই 
কৃত্রিমভাবে বানানো ৷ 

বাঙালি ভদ্রলোকদের জব্দ করার আর একটি মারাত্মক অস্ত্র কার্জন আকস্মিকভাবে পেয়ে 
গেলেন । 

পুলিশ বিভাগেব বড কর্তা আযাভু ফ্রেজার কার্জনের খুব ঘনিষ্ঠ । একদিন সান্ধ্য আসরে পানীয়ের 
গেলাস হাতে নিযে সে কার্জনকে বলল, সম্প্রতি আমি ঢাকা, মৈমনসিং ইত্যাদি অঞ্চল ঘুরে এলাম । 
ওখানকাব লোকদেব মতিগতি সুবিধের নয় । এক শ্রেণীর বাঙালিবাবু নানান আলাপ-আলোচনায় 
বাজদ্রোহিতা ছড়াচ্ছে । সারা বাংলা জুড়েই উত্তপ্ত রাজনীতির আবহাওয়া । এখনও সে রকম বড় 
কিছু হযনি, তবে এই ধবনেব বিষবৃক্ষেব বিনাশ অস্কুরেই করা উচিত । 

কার্জন বললেন, সেটা তো তোমারই কাজ । 

ফেজার বলল, এখনই ধরপাকড করে আমি কোনও সন্ত্রাসেব আবহাওয়া সৃষ্টি করতে চাই না। 
অন্য একটা ভাল উপায আছে। পুলিশের কর্তা হিসেবে আমার এক্তিয়ারের মধ্যে না পড়লেও, 
আমাব মনে হয, ঢাকা আর মৈমনসিং এই জেলা দুটোকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে, অসমের সঙ্গে 
জুড়ে দিলে কেমন হয ? কিংবা অন্যভাবেও বাংলাকে ভাগ করা যায় । বাঙালিদের দুর্বল করে দিতে 
হলে বাংলাকে ভেঙে ট্রকবো টুকরো করে দেওয়াই শ্রেষ্ঠ উপায় । 

কার্জন ভ্রকুঞ্চিত কবে একটুক্ষণ তাকিয়ে রইলেন ৷ তারপর বললেন, বাংলা ভাগ করলে কী লাভ 
হবে ? 

ফেজাব বলল, মুসলমান প্রধান অঞ্চলগুলি নিয়ে যদি আলাদা রাজ্য গড়া যায়, মুসলমানরা 
রাজনীতিতে অংশ গ্রহণ করে না, তারা ইংরেজ বিরোধী নয়, তাতে হিন্দু-বাঙালিদের শক্তি কমে 
যাবে । এদিককাব রাজাটি ছোট হয়ে গেলে বাঙালিবাবুদেব কণ্ঠস্বর সারা ভারতে গুরুত্ব পাবে না। 

এবাবে কার্জন উৎসাহিত হয়ে উঠে বললেন, হিন্দু আর মুসলমানদের পৃথক করে দেওয়ার এ 
একটা ভাল উপায বটে, কিন্তু বাংলাকে ভাগ করা হবে কোন যুক্তিতে ? 

ফ্রেজার বলল, কেন, যুক্তি তো তৈরি আছেই | বেঙ্গল প্রেসিডেন্সি রাজ্য হিসেবে বড্ড বড়, তাতে 
শাসনকার্য চালাবাব খুব অসুবিধে । সিভিলিয়ানরা অনেক দিন থেকেই এ ব্যাপারে আপত্তি 
জানাচ্ছে । বাংলাকে ভাগ কবার প্রস্তাব আগেও অনেকবার তোলা হয়েছে। এমনকী, আপনার 
আগে যিনি ছিলেন, সেই লর্ড এলগিনের কাছে একটা পরিকল্পনা পেশ করাও হয়েছিল, কিন্তু দুঃখের 
বিষয, তিনি কিছুই করলেন না । 

কার্জন জিজ্ঞেস করলেন, কেন লর্ড এলগিন সেটা বিবেচনা করলেন না, তা আমার জানা 
দরকার । 

ফ্রেজার বললেন, তিনি হ্যা-ও বলেননি, না-ও বলেননি । লর্ড এলগিনের এই তো এক দুর্বলতা 
ছিল, তিনি সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন । 

কার্জন টেবিলে এক মুষ্ট্যাঘাত করলেন | লর্ড এলগিন আর লর্ড কার্জন এক নন । সিদ্ধান্ত নিতে 
লর্ড কার্জনের কখনও সাহসেব অভাব হয না । ডিভাইড ত্যান্ড রুল ! হিন্দু আর মুসলমানদের মধ্যে 


৫৪৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিরোধ সৃষ্টি করতে হবে, তার জন্য চাই পযয়িক্রমে নিখুঁত পরিকল্পনা । বাংলা ভাগ অতি উত্তম 
প্রস্তাব । 

ফ্রেজার এবার উৎসাহ পেয়ে বলল, প্রায় বছর তিরিশেক আগে অসমকে বাংলা থেকে বিচ্ছিন্ন করা 
হয়েছে, তখন সিলেট, কাছাড় আর গোয়ালপাড়া এই তিনটে বাংলাভাষী রাজ্য বাংলা থেকে কেটে 
অসমে জুড়ে দেওয়া হয়েছিল । তাতে বাঙালিরা আপত্তি করেনি । এখন শাসন কার্ষের সুবন্দোবস্তের 
কথা বলে পূর্ব বাংলার জেলাগুলি নিয়ে আলাদা রাজ্য গড়লে বাঙালিরা বিশেষ আপত্তি জানাবার 
যুক্তি খুঁজে পাবে না। 

কার্জন বললেন, আপত্তি জানালেই বা কানে তুলতে হবে কেন? দেশ শাসন করছে কে, 
ইংরেজরা । তাদের ওপর বাঙালিবাবুদের কথা বলার কী অধিকার আছে ! তুমি ভাল করে পরিকল্পনা 
তৈরি করো । 

এতই খুশি হলেন লর্ড কার্জন যে অবিলম্বে ফ্রেজারের পদোন্নতির আদেশ দিলেন । পুলিশের বড় 
কর্তা থেকে এক লাফে লেফটেনান্ট গভর্নর বা ছোট লাট হয়ে গেল ত্যান্ড্র ফ্রেজার । 

কার্জন স্বয়ং বেরুলেন পূর্ববঙ্গ পরিদর্শনে | প্রথমে এলেন মৈমনসিংহে, এখানকার প্রধান জমিদার 
সূর্যকান্ত আচার্যচৌধুরীকে লোকে বলে মহারাজ | এই প্রথম এক বাঙালি হিন্দুর প্রাসাদের আতিথ্য 
নিলেন লর্ড কার্জন । মেরিকে সঙ্গে আনেননি, এবারে তাঁর সফরের মূল উদ্দেশ্য বঙ্গবিভাগের 
পরিকল্পনার সমর্থন আদায় করা । সরকারের এই উদ্দেশ্য বা চক্রান্তের কথা ইতিমধ্যেই প্রচারিত হয়ে 
গেছে, অধিকাংশ লোকই কথাটা বিশ্বাস করতে পারছে না। বাঙালিদের মতামত না-নিয়েই 
বঙ্গদেশকে ভঙ্গ করা হবে ? বাংলার এক দিকে শুধু মুসলমান, এক দিকে শুধু হিন্দুরা থাকে, এমন তো 
নয়। হিন্দু ও মুসলমান সর্বত্রই ছড়িয়ে আছে, কোনও কোনও জেলায় কোনও এক সম্প্রদায়ের 
সংখ্যাধিক্য । জন্মসূত্রে, ভাষার সূত্রে সবাই বাঙালি । 

মৈমনসিং-এর মানুষ শত শত আবেদনপত্র জমা দিল কার্জনের কাছে। মহামান্য বড় লাটের 
কাছে তারা মিনতি জানাচ্ছে এই প্রস্তাব রদ করার জন্য । কার্জন সেই সব আবেদনপত্র বাজে 
কাগজের ঝুড়িতে ফেলে দিলেন । তাঁর কাছে এসবই যেন অবোধ শিশুদের কান্নাকাটি । 

মহারাজের প্রাসাদে লর্ড কার্জনের আপ্যায়নের কোনও ক্রটি নেই। কিন্তু মধ্যাহভোজের সময় 
কার্জন যখন সূর্যকাস্তকে বঙ্গভঙ্গ বিষয়ে মতামত জিজ্ঞেস করলেন সূর্কাস্ত দ্বার্থহীন ভাষায় জানালেন, 
তিনি এ পরিকল্পনা একেবারেই সমর্থন করেন না । বাংলায় হিন্দু-মুসলমানের মধ্যে কোথাও অশাস্তি 
নেই, এই বিচ্ছেদ নীতি কোনও বাঁঙালিই মেনে নেবে না । 

সূর্যকান্তর কথা শুনে এমনই বিরক্ত হলেন লর্ড কার্জন যে, সেই প্রাসাদে রাব্রিবাস করতেও রাজি 
হলেন না আর । সকালে এসে পৌছেছিলেন, বিকেলেই রওনা দিলেন ঢাকার দিকে । 

ঢাকার সবচেয়ে সম্ত্রান্ত ব্যক্তি নবাব সলিমুল্লা । তিনিও প্রকৃতপক্ষে নবাব নন। তাঁর পিতামহ 
ছিলেন একজন অতি ধনী ব্যবসায়ী, ঢাকা এবং সন্নিহিত এলাকায় প্রচুর ভুসম্পত্তিতে অর্থলগ্নি 
করেছিলেন । তাঁর অনেক সদ্গুণ ছিল, তিনি হিন্দুদের কাছেও ছিলেন খুব জনপ্রিয় । তিনি 
হাসপাতাল ও অনেক দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, সেই সব কারণে কৃতজ্ঞতা স্বরূপ সাধারণ 
মানুষই তাঁকে নবাব উপাধি দিয়েছিল । বর্তমান নবাব অবশ্য সেসব গুণের অধিকারী নন, উপরস্ত 
কিছু কিছু অবিবেচনার ফলে খণভারে জর্জরিত । 

নবাবের এই খণগ্রস্ত অবস্থার কথা আ্যান্ড্র ফ্রেজার আগেই লর্ড কার্জনকে জানিয়ে দিয়েছিল । 
কার্জন ঢাকায় এসেই নবাবকে সরকারের পক্ষ থেকে এক লক্ষ পাউন্ড ধার দেবার প্রস্তাব দিলেন । 
দেশের আর কোনও ব্যক্তি সরকারের কাছ থেকে এরকম অযাচিত খণ কখনও পায়নি । লর্ড 
কার্জনের এরকম অভূতপূর্ব উদারতার পেছনে উদ্দেশ্যটি প্রকট । নবাব সলিমুল্লা একেবারে বিগলিত 
হয়ে বড় লাটের আজ্ঞাবহ হয়ে গেলেন । 

বঙ্গভঙ্গ খুব দ্রুত কার্যকর করা অবশ্য কার্জনের পক্ষে সম্ভব হল না। এর জন্য সেক্রেটারি অফ 
স্টেটের অনুমোদন প্রয়োজন । চিঠিপত্র চালাচালি চলছে, এর মধ্যে মেরিকে পাঠাতে হল ইংল্যান্ডে, 


৫৫০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তিনি সন্তানসম্ভবা, তৃতীয়বার জননী হবেন । কিছুদিন পরেই সংবাদ এল, আর একটি কন্যাসস্তানের 
জন্ম দিয়েছেন বটে মেরি, কিন্তু তিনি নিজে গুরুতর অসুস্থ, তাঁর জীবনসংশয় ! কিন্তু খবর পেলেও 
তৎক্ষণাৎ পৌঁছবার তো কোনও উপায় নেই। ভারত থেকে জাহাজে ইংল্যান্ডে পৌছতে অন্তত 
সতেরো দিন লাগে । এর মধ্যে কিছু অঘটন ঘটল না । 

কার্জন ইংল্যান্ডে গিয়ে বসলেন স্ত্রীর শয্যাপার্খে । 


৭০ 


অসুস্থ শরীরে থিয়েটার দেখতে এসেছেন মহেন্দ্রলাল সরকার | থিয়েটাব তাঁর নেশা । যখন 
নানারকম ব্যস্ততায় তাঁর নিশ্বাস ফেলারও সময় থাকত না, তখনও কোনও নতুন নাটক শুক হালেই 
তিনি অন্য কাজ ফেলে রঙ্গালযে এক সন্ধ্যা ব্যয় করতেন | শুধু কাজ আর কাজ নিয়ে থাকলে 
কর্মক্ষমতাই ধীরে ধীরে কমে যায় । মাঝে মাঝে মন অন্য দিকে ফেরাতে হয় | উত্তম নাট্য-অভিনয় 
দর্শনে মহেন্দ্রলালের মনে স্কৃতি আসে, কর্মেব উদ্যম বাডে । 

এখন অবশ্য মহেন্দ্রলাল এক এক করে বিভিন্ন দায়িত্ব থেকে মুক্তি নিচ্ছেন । বোগীদেব চিকিৎসা 
বন্ধ, তাঁব অতি প্রিয় বিজ্ঞান প্রতিষ্টানেও আব নিয়মিত যেতে পাবেন না । শরীব অশক্ত, হাঁটু দুটি 
দুর্বল হয়ে গেছে, তবু নাটক দেখতে আসা বন্ধ হযনি । 

এক হাতে ছড়ি, অন্য হাতে দীনেন্দ্রকুমার রায়ের কাঁধে ভর দিযে সিঁড়ি দিযে উঠতে লাগলেন 
মহেন্দ্রলাল । দীনেন্দ্র এখন বসুমতী নামে একটি পত্রিকা সম্পাদনা করে, সেও নাটক-পাগল । 
মহেন্দ্রলালকে কলকাতার সব কটি বঙ্গমঞ্চেব মালিক, ম্যানেজারবা বিশেষ ভক্তিশ্রদ্ধা কবে, তিনি 
আসবেন এই খবর পেলেই তাঁর জন্য দোতলার একটি বক্স রিজার্ভ করা থাকে । 

ক্লাসিক থিয়েটাব সম্প্রতি আবার নতুন করে সজ্জিত হয়েছে । পুবনো আসনের বদলে গদি মোডা 
নতুন আসন, দেওয়ালে নতুন রং এবং একটি চমকপ্রদ অভিনব সংযোজন- বৈদ্যুতিক পাখা ! 
বৈদ্যুতিক আলো আগেই এসে গিয়েছিল, প্রেক্ষাগৃহ এখন আলোয় ঝলমল করে, এই স্বয়ংক্রিয পাখা 
এসে একেবাবে দর্শকদের শরীর জুডিয়ে দিয়েছে । বিদ্যুতের নব নব বাবহাব দেখে বিস্মযের আর 
অবধি নেই। এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপেব সেই দৈত্য, মানুষের হুকুমে বড় বড 
কল-কারখানার বিশাল বিশাল যন্ত্রগুলি পর্যন্ত ঘুরিয়ে দেয় । সম্প্রতি শোনা যাচ্ছে, বড়লাটভবনে লর্ড 
কার্জন নাকি একটি যন্ত্র বসিযেছেন, তার নাম লিফ্ট | সেই যন্ত্রটির মধ্যে একটি খোপ আছে, 
সেখানে মানুষজন ঢুকে দাঁড়ায়, আর যন্ত্রটি ওপরে উঠে যায়। সিঁড়ি না ভেঙেও দোতলায়, 
তিনতলায় ওঠা । এব পব কোনও যন্ত্র বুঝি মানুষকে আকাশেও ওড়াবে ! ইতিমধ্যে নড়া চড়া ছবি 
নিয়েও এক অদ্ভুত কীর্তি শুরু হয়েছে। মানুষ হাঁটছে, দৌড়চ্ছে, ঘোড়া ছুটছে, ঝরনা থেকে জল 
পড়ছে, সবই চলস্ত ছবিতে দেখা যায় । এমনকী যে মানুষটা মরে গেছে, তাকেও জীবন্ত দেখা যেতে 
পারে, সে হাসছে, কাঁদছে । থিয়েটারওয়ালারা অতিরিক্ত আকর্ষণ হিসেবে পাঁচ-দশ মিনিট সেই চলন্ত 
ছবি দেখায় । 

আসন গ্রহণ কবাব পব কোটের বোতাম খুলে হাওয়া খেতে খেতে মহেন্দ্রলাল ওপবে ঘূর্ণামান 
বৈদ্যুতিক পাখাব দিকে তাকালেন । মুদ্ধভাবে বললেন, হ্যাঁ হে দীনেন্দ্র, আগে আমরা থিষেটাব 
দেখতুম কী করে ? গরমে গতর সেদ্ধ হয়ে যেত ! 

দীনেন্দ্র বললেন, আগে যখন এ জিনিস ছিল না, এর অভাববোধও ছিল না। গরম লাগত 
ঠিকই । কত রাজা-মহারাজা, যাঁদের বাড়িতে টানা পাখার তলায় থাকা অভ্যাস, তাঁরাও তো গরম 


৫৫১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সহ্য কবে থিষেটাব দেখতে আসতেন । 

মহেন্দ্রলাল বললেন, বামকৃঞ্ণ ঠাকুব মাঝে মাঝে থিয়েটার দেখতে আসতেন, আহা দরদর করে 
ঘেমে নেযে একসা হতেন | 

তাবপব আপনমনে হেসে উঠে বললেন, তখন গবমেব কষ্ট ভোলবার জন্য নাটকের মাঝে মাঝেই 
ধেই ধেই কবে সখীদেব নাচ জুড়ে দিত । সব নাটকেই ছ' সাতখানা মাগি নাচবেই । এখন লক্ষ 
কবেছ, নাচ কত কমে গেছে । অকারণে আর নাচ থাকে না । নাটকগুলো বেশি সিরিয়াস হচ্ছে । 
তা হলে, তোমাদের এই সব নাটক যদি আট হয, তাকে প্রভাবিত কবছে বিজ্ঞান । 

দীনেন্দ্র বলল, আপনাব এই থিযোবিটা আগে ভেবে দেখা হয়নি । 

বাজনা বেজে উঠল, মঞ্চেব সামনের ভাবী পদটা একটু একটু করে গোটাতে শুরু কবল । অপূর্ব 
দৃশ্যপট, যেন সতিকাবের এক নিবিড অবণ্য, তাব মধ্যে এক ভগ্ন মন্দির | মঞ্চসঙ্জা দেখেই দর্শকবা 
চটাপট হাততালি দিযে উঠল । 

ক্লাসিক থিষেটাৰ এখন জনপ্রিযতার তুঙ্গে । উচ্চাভিলাষী অমবেন্দ্রনাথ মিনাভাঁ থিয়েটারও দখল 
নিযে এক সঙ্গে দুটি রঙ্গমঞ্চ চালাচ্ছে । নাট্যজগতে সে অপ্রতিদ্বন্দ্বী । গিবিশচন্দ্রকে সে ফিবিযে 
এনেছে, ফিবে এসেছে দানি । শুধু নাট্যকার ও নাট্যশিক্ষক নন, গিরিশচন্দ্র আবার অমবেন্দ্রনাথেব 
অনুরোধে গুকত্বপর্ণ ভমিকাষ অভিনযও কবছেন । 

নাটকেব নাম “ভ্রান্তি । কাহিনীব পটভুমিকা এতিহাসিক, রাজশাহির জমিদার উদযনারায়ণ বাংলাব 
নবাব মুর্শিদকুলি খাব বিকদ্দে বিদ্রোহ কবেছিলেন, কিন্তু সেই ইতিহাস এখানে প্রাধান্য পায়নি । মানব 
চরিত্রের জটিলতাই এব মূল উপজীব্য | মানুষের জীবনের কত অশান্তি, কত দ্বন্দ্ব, কত অবিশ্বাস, কত 
আত্মযাতনা তৈবি হয নিছক ভুল বোঝাবুঝিব জনা, সেটাই ঘটনা পবম্পবায় প্রতিফলিত হয়েছে । 

নিরঞ্জন আব পুবঞ্জন নামে দুটি যুবকেব চবিত্রে নেমেছে অমবেন্দ্রনাথ আব দানিবাবু, গিবিশচন্দ্ 
সেজেছেন বঙ্গলাল । সেই নাযক দু'জনেব সঙ্গে যেন সমানে পাল্লা দিয়ে চলেছেন বৃদ্ধ গিবিশচন্দ্র । 
নাটক দেখতে দেখতে শুধু মুগ্ধ নন, খানিকটা অবিশ্বাস মিশ্রিত বিস্মযও বোধ করলেন মহেন্দ্রলাল, এ 
কী চবিত্র বচেছেন গিবিশ ৷ সাধাবণত ককণবস, ভক্তিরস কিংবা কদ্রবসেই তাঁর হাত খোলে ৷ পরপব 
দু' তিনটি নাটকে টিকিট বিক্রি আশানুবপ না হলে তিনি একটি ভাঁডামির পঞ্চবংও নামিয়ে দেন । 
কিন্তু এই বঙ্গলাল যে সম্পর্ণ অনাবকম, যেন এক উদাসীন, আত্মসুখবিমুখ মানুষ, এ চবিত্রে জনপ্রিয় 
হবাব মতন কোনও গাঢ বং নেই । 

এক দৃশো গঙ্গা নানী এক বাধবনিতাকে নিয়ে বঙ্গলাল এসেছে মন্দিবে | দেবীমুর্তির সামনে 
বসেছে দুজনে । এই বাববনিতাকে প্রকৃতি মানবীব সম্মান দিষেছে বঙ্গলাল | দেবীমুর্তিব সামনে 
বলছে, অমন পাথুবে মাকে মানি না মানি, তাতে বড এসে যায না। আমার দেবতা প্রত্যক্ষ । 
আমাব দেবতা কথা কয , আমাব দেবতাব প্রাণ আছে ; আমাব দেবতা অমন দৃষ্টিভোগ খায না । 
সত্যি ভোগ খায, আমাব দেবতা পবম সুন্দর ! 

গঙ্গা প্রশ্ন কবল, কে তোমাব দেবতা শুনি ৷ 

বঙ্গলাল বলল, মানুষ আমার দেবতা !.. আমার দেবতা প্রাণময় মানুষ-__ যার সেবা করলে প্রাণ 
ঠাণ্ডা হয় | যাব সেবা কবে মনকে জিজ্ঞেস কবতে হয় না, ভাল করেছি না মন্দ করেছি। যে 
দেবতাব পূজায় কোনও শাস্ত্রে নিন্দা নাই, তর্ক-বিতর্ক নাই । 

মহেন্দ্রলালেব দ্ু' চক্ষু দিযে অশ্রু গড়াচ্ছে । 

তিনি ধরা গলায় বললেন, ওহে, গিরিশেব হল কী ! সে কট্টর কালীসাধক, এখন মূর্তিপূজার বদলে 
মানবসেবার কথা বলছে ! তাব এ কী পরিবর্তন ? 

দীনেন্্র বললেন, আজ্ঞে, এ তো নাটকের সংলাপ ! নাট্যকারকে কত রকম চরিত্র তৈরি করতে 
হয় । তাদের মুখে মানানসই কথা বসিয়ে দেয, তা বলে কি নাট্যকার নিজের জীবনে সব মানে ? 

মহেন্দ্রলাল বললেন, না, না, এ যেন গিরিশেরই মনের কথা । অভিনয করছে মনে হয় ? 


গড়গড়িয়ে বলে যাচ্ছে । 
৫৫২ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দীনেন্দ্র বললেন, দেখুন গে, এখনও হয়তো উনি রোজ পুজো আচ্চা করেন ! 

এর পরেও, রঙ্গলাল যখন অনোর জন্য প্রাণ দিতে যাচ্ছে, তখন বিস্মিত মুর্শিদকুলি খাঁ জিজ্ঞেস 
করলেন, তুমি কি তোমার ধর্মের জন্য এরকম প্রাণ দিচ্ছ ? তার উত্তরে রঙ্গলাল বলল, নবাব সাহেব, 
যে ধর্মের জন্য পরের কাজ করে, সে নিজেকে ঠিক মতন বিলিয়ে দিতে পারে না । 
কি শেষ হতেই মহেন্দ্রলাল বললেন, দীনু, চলো চলো, গিরিশের সঙ্গে একবার দেখা করে 

| 

গিরিশ ইদানীং আর সকলের সঙ্গে দেখা করেন না। প্রত্যেকদিন অভিনয়ে শেষে কিছু দর্শক 
ভিড় করে আসে, ওদেব চাট্রকারিতা শোনাব ধৈর্য বা লোভ গিবিশের নেই । মঞ্চে দাপাদাপি কবার 
পর তিনি ক্লান্ত বোধ করেন । কিছুক্ষণ বিশ্রাম নেন নিজস্ব একটি ছোট কক্ষে । বিশিষ্ট লোকদেরও 
সেখানে প্রবেশাধিকার নেই । 

কিন্তু মহেন্দ্রলালকে আটকাবে কে ? বৃদ্ধ হলেও তো সিংহের জাত তিনি । ওহে গিবিশ, গিরিশ 
কোথা গেলে । এই হুংকাব শুনে গিবিশচন্দ্র নিজেই দবজা খুলে দিলেন । 

ঘরের মধ্যে এসে মহেন্দ্রলাল বললেন, সুরাব পাত্র কোথায় £ শুধু তামাক টানছ দেখছি ? 

গিবিশ বললেন, কেন, তোমাব পান কববাব ইচ্ছে হয়েছে নাকি ? তা হলে আনাই । 

মহেন্দ্রলাল বললেন, হুঃ, এতকাল ধবাতে পারোনি, এখন মরার কালে এসে মাতাল হব ? 

গিবিশ বললেন, আমিও আজকাল আব প্রতাহ খাই না। আমাবও তো বয়েস কম হল না। 

মহেন্দ্রলাল বললেন, বাঃ, বেশ কথা । তোমাব সত্যি সত্যি পবিবর্তন হযেছে দেখছি । 
নাটকখানিতেও নতুন কথা বলেছ । 

গিরিশ বললেন, বসো, বসো ' নাটক কেমন দেখলে বলো ! 

মহেন্দ্লাল বললেন, অতি সবেস । প্রাণ জুডিযেছ । এখনও তোমাব লেখাব বেশ জোব আছে । 
এখনও তুমি টাযার্ড হওনি | বঙ্গলাল আব গঙ্গাবাঈ-এব চরিত্রজুটি একেবারে অরিজিনাল । 
রঙ্গলালেব মুখ দিয়ে তুমি কী কথা শোনালে ' চোখে জল এসে গিষেছিল গো ! 

গিবিশ হেসে বললেন, ডাক্তাব, তোমাকে খুশি করা অতি সহজ | তোমার মতামতের কোনও দাম 
নেই । তুমি তো নাটক দেখতে বসলেই হাপুস নয়নে কাঁদো । আজও দেখছি তোমার কোটের 
আস্তিন ভিজে গেছে । 

মহেন্দলাল বললেন, নাটক দেখে মোটেই কাঁদি না । কাঁদি আমি গান শুনে । অভিনযের উৎকর্ষ 
দেখে কাঁদি ! অভিনয যখন সতাকাবেব আর্ট হযে ওঠে, তখন তা আমাকে কাঁদায় । তোমাদের 
নাটকগুলি অধিকাংশই বাবিশ ৷ ভেতবে ভুস্মাল । হয় ছেদো প্রণয়, নয় ভক্তিরসের বাভাবাড়ি । 
তবে এ নাটকখানিব বাঁধুনি ভাল । মন দিয়ে লিখেছ, তাই না ? আমাব কথায যদি বিশ্বাস না করো, 
সঙ্গে দীন এসেছে, যে সে লোক নয, সুসাহিতাক, একখানা ম্যাগাজিনের এডিটর | তার কেমন 
লেগেছে শোনো £ 

দীনেন্দ্ৰকুমাব বললেন, সত্য অপূর্ব হযেছে । রঙ্গলাল চবিত্রটি আপনার অত্যাশ্চর্য সৃষ্টি । এমন 
্বার্থত্যাগ, বাঙালি একবাব চোখ খুলে দেখবে কি ' একদিকে স্বার্থ হিংসা দ্বেষ, আর একদিকে স্বর্গের 
পবিত্রতা । এই বঙ্গলালেব চবিত্রের কাছে অধঃপতিত বাঙালির শিক্ষা গ্রহণ কবা উচিত । রঙ্গলালের 
একটা সংলাপ আমার একবার শুনেই মুখস্থ হয়ে গেল, শুনবেন ? 'সংসার যে সাগর বলে, একথা 
ঠিক । কুলকিনাবা নাই । তাতে একটি ধুবতারা আছে, দয়া । দযা যে পথ দেখায়, সে পথে গেলে 
কেউ নবাবও হয় না, বাদশাও হয় না, তবে মনটা কিছু ঠাণ্ডা থাকে । এটি প্রত্যক্ষ, তর্ক-যুক্তির 
দরকার নাই !' 

গিরিশ বললেন, সতা মুখস্থ কবেছেন দেখছি । 

মহেন্দ্রলাল ঝুঁকে গিবিশেব কাঁধে চাপড মেরে বললেন, তোমাব কী হল হে ? মাঝখানে ধর্ম নিয়ে 
খুব পাগলামি করেছিলে, পুজো-আচ্চা, অবতারবাদ এই সব নিয়ে কত মুখামিই না করেছ। কতবার 
বলেছি, কালী নামে ওই ন্যাংটা মাগিটার পুজো বন্ধ কবো । লেখাপড়া শিখেও বর্বরেব মতন একখানা 


৫৫৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ওই বীভৎস মূর্তির সামনে নাচানাচি করতে তোমাদের লজ্জা ছিল না। হঠাৎ কী করে তোমার এমন 
সুমতি হল ! মূর্তিপূজার বদলে মানবধর্ম । মানবসেবা ! 

গিরিশ বললেন, ডাক্তার, তোমার এই এক দোষ । তোমার মুখের লাগাম নেই । অসংখ্য লোক 
যে মুর্তিকে দেবতা জ্ঞানে পুজো করে, তা নিয়ে অত খারাপ কথা বলতে যাও কেন ? তুমি মানো না, 
ঠিক আছে। সেটা তোমার মনের মধ্যে রাখো ! 

মহেন্দ্রলাল হুংকার দিয়ে বললেন, না, আমি বলবই ! আমার যা বিশ্বাস, তা আমি বলতে ছাড়ব 
কেন ? এত ঠাকুর-দেবতায় ভক্তিই তো দেশটার সর্বনাশ করছে ! তুমি আর একটা কথাও বড় খাসা 
লিখেছ। ধর্মের নামে যারা সেবা করে তারা নিঃস্বার্থ নয় । অনেকে মনে করে, কিছু দান-ধ্যান, 
মানবসেবা করলে ধর্মকর্ম হবে । পুণ্য হবে । সেই পুণ্যের জোরে স্বর্গে যাবে । স্বর্গে গিয়ে দেবীদের 
পাশে বসতে পাবে, উর্বশী-মেনকা-রম্তার মতন স্বর্গের বেশ্যারা এসে কোলে শোবে ! যত্ত সব 
ধ্যাস্টামো ! 

রি UT TT 
গেছি ! 

মহেন্দ্রলাল বললেন, সেইজন্যই তো বলছি, তোমার মনের একটা পরিবর্তন এসেছে । 

দীনেন্্র বললেন, গানগুলিও অনবদ্য হয়েছে । ‘নেই তো তেমন বনে কুসুম, মনে যেমন ফোটে 
ফুল, আহা ! 

মহেন্দ্ৰলাল বললেন, হ্যা হে গিরিশ, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করব, অনেকদিন ধবে 
ভাবছি । তুমি আবার ক্লাসিকে ফিরে এলে কোন মুখে ? থিয়েটারের নট-নটাদের কি মানসম্মান 
থাকতে নেই ! ক্লাসিকের মালিক এই অমর ছোঁড়াটার সঙ্গে তোমার মামলা মোকদামা হল, সে 
তোমায় কত গালমন্দ করল, কত কুচ্ছিত কটু-কাটব্য, কাদা ছোড়াছুড়ি, এখন দেখছি দুজনে আবার 
বেশ গলাগলি ! 
চাইল । 

মহেন্দ্রলাল বললেন, তার এত দেমাক, তবু সে ক্ষমা চাইতে গেল কেন হঠাৎ ! 

গিরিশ বললেন, আমার কাছে তার সব দেমাক চূর্ণ হয়ে গেছে । আমার বাড়িতে গিয়ে যখন 
কান্নাকাটি করতে লাগল, তখন আমি বললুম, শুধু চুপিচুপি আমার বাড়িতে এসে ক্ষমা চাইলে তো 
হবে না, পাঁচজনকে জানাতে হবে 1 সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে । তখন সে হ্যান্ডবিল ছাপিয়ে বিলি 
করলে । পাছে সে আবার ভুলে যায়, সেইজন্য ওই দ্যাখো দেওয়ালে সেই একখানা হ্যান্ডবিল সেঁটে 
রেখেছি । 

বড় বড় অক্ষরে মুদ্রিত হ্যান্ডবিলটিতে লেখা রয়েছে : নাট্যামোদী সুধীবৃন্দকে আনন্দের সঙ্গে 
জানাইতেছি যে, নটকুল্চুড়ামণি পৃজ্যপাদ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের সহিত আমাদের সকল 
বিবাদ-বিসংবাদ মিটিয়া গিয়াছে । বাংলায় যে কয়েকটি স্থায়ী রঙ্গমঞ্চ স্থাপিত হইয়াছে, সকলগুলিরই 
সৃষ্টিকর্তা শ্রীযুক্ত গিরিশচন্দ্র ! প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রীই গিরিশচন্দ্রের শিক্ষায় গৌরবান্ধিত ! 
তাহার মধ্যে আমি একজন । গিরিশবাবুর সহিত বিবাদ করিয়া, নিতান্তই ধৃষ্টতার পরিচয় 
দিয়াছিলাম- বড়ই সুখের বিষয়, সমস্ত মনোমালিন্য অন্তর হইতে মুছিয়া ফেলিয়া, তাহার স্নেহময় 
কোলে আমাকে আবার টানিয়া লইয়াছেন । ... 

গিরিশচন্দ্র বললেন, কেন অমর আমার কাছে ক্ষমা চাইতে গেল, তা নিয়ে আমার মনেও খটকা 
ছিল । আসল কারণটি পরে জেনেছি । একটি মেয়ে তাকে জোর করে পাঠিয়েছিল । 

মহেন্দ্রলাল বললেন, মেয়েমানুষের কথা পুরুষে শোনে ? এ তো বড় তাজ্জব ব্যাপার । বউ নয় 
নিশ্চয়, বাঙালি ব্যাটাছেলেরা তো বউদের গ্রাহাই করে না। বউদের লাথি-ঝ্যাটা মেরে বীরত্ব 
ফলায় । কোনও পেয়ারের মাগি বুঝি £ 

গিরিশচন্দ্র বললেন, না, তাও নয় । সে বেটি এই থিয়েটারেরই একজন আ্যাকট্রেস । তুমি নাম 


৫৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


শুনলেই চিনবে । সে বড আজব চিডিয়া। আমি এত বছব ধরে থিয়েটারের কত মেয়েমদ্দকে 
চরিয়েছি, এমনটি কখনও দেখিনি । তার রূপ-যৌবন আছে, তবু সে কারুর রক্ষিতা হয় না । কোনও 
পুকষের সঙ্গে ঢলানি কবে না। অথচ তার কী তেজ ! সে অমরকে বলেছিল, গিরিশবাবুকে অপমান 
করার ফলে ক্লাসিকেন স্টেজ অপবিত্র হযে গেছে, সে নিজেও এখানে আর পা দেবে না । যতদিন 
আমি বাইরে ছিলাম, সেও আক্টিং করেনি, বাড়িতে বসে ছিল । তাতেই অমরের টনক নড়ল, টিকিট 
বিক্রি কমে আসছিল | সেই মেয়েটাব জেদের জন্যই অমর ছুটে গেল আমার কাছে। 

দীনেন্্র বলল, ওদিকে মিনাভরি মালিকের সঙ্গেও তো আপনার আর বনছিল না। মিনাভরি 
তখন পড়তি অবস্থা । 

মহেন্দ্রলাল বললেন, সে মেয়েটি কে ? শুনি, শুনি । 

গিরিশ বললেন, তাকে ডাকব ? দেখি ইতিমধ্যে সে বাড়ি চলে গেছে কি না। ওরে কে আছিস, 
একবার নয়নমণিকে এখানে আসতে বল তো । 

নয়নমণি ততক্ষণে মেক আপ ধুয়ে, বসন বদল করে বাড়ি যাওয়ার জন্য পা বাডিয়েছিল, 
লোকজনদেব হাঁকডাকে তাকে ফিবতৈ হল । গিরিশচন্দের ঘরের দরজার কাছে দাঁড়াল, শরীরে 
একটিও অলঙ্কার নেই, সাধাৰণ শাড়ি পরা । এখন তাকে মঞ্চনটী বলে মনে করার কোনও উপায় 
নেই | 

দীনেন্দ্র বলল, এ তো দুদত্তি অভিনয় কবে, আজকের নাটকেও ফাটিয়েছে ! 

মহেন্দ্রলাল চশমা খুলে নযনমণিব সবঙ্গি ভাল কবে দেখলেন । তাবপব কপট বিষাদের সঙ্গে 
বললেন, আমান তিনকাল গিয়ে এককালে ঠেকেছে । তবু এমন বমণীরত্ব দেখলে আবার বিয়ে 
করতে ইচ্ছে কবে । সে কা আর আমার অদৃষ্টে আছে ! কী গো, এই বুডোকে বিয়ে কববে ? 

নযনমণি ফিক কবে হেসে বলল, হ্যা । রাজি আছি । 

মহেন্দ্রলাল ভক তলে বললেন, আ রাজি ? মন্তর পড়ে তো আর বিয়ে করতে পারব না। 
বাডিতে একখানা জাঁহাবাজ গিনি আছে, সে ঝাটাপেটা কববে । তাহলে বলো, দমদমের দিকে একটা 
বাগানবাডি কিনি, সেখানে গান্ধর্বমতে মালাবদল হোক ' কী ? 

নযনমণি বলল, তাতেও বাজি ৷ 

মহেন্দ্রলাল সগর্বে গিবিশেব দিকে তাকিয়ে বললেন, তবে ? তবে ? তুমি যে বললে, ও কারুর 
সঙ্গে থাকতে বাজি হয না । 

গিরিশ বললেন, তুই যে আমাকে ডোবালি নযন ! শুনেছি এতকাল ধরে কোনও পুরুষকেই তোর 
পছন্দ হয়নি । আর আজ এই বুড়োকে দেখে তোর মন মজে গেল ? তুই ওঁকে চিনিস ? 

নযনমণি বলল, ওঁকে কে না চেনে ? উনি যেদিন থিযেটার দেখতে আসেন, সবাই তটস্থ হয়ে 
থাকে, কাকর আক্টিং-এ সেদিন খুঁত থাকে না । ওর মতন এমন বিরাট মানুষ তো আর কেউ আমার 
মতন সামান্য মেযেকে আগে চাননি । 

মহেন্দ্রলাল ডান বাহু ভাঁজ কবে মাস্ল টিপে বললেন, এখনও তাগদ আছে । ইচ্ছে করলে এই 
বুডো হাডেই ভেলকি দেখাতে পাবি, বুঝলে গিরিশ ! তা হলে ওইটাই ঠিক থাকল তো? 

নযনমণি মাথা নেড়ে সম্মতি জানাল । 

দীনেন্দ্রকুমাব প্রাণ খুলে হাসছেন । 

মহেন্দ্রলালও এবার হাসতে হাসতে বললেন, এ বেটির বসবোধ আছে । আমাব কথা শুনে 
প্রথমেই চক্ষু ছানাবড়া করেনি ! হ্যা গা, গিরিশবাবুর হয়ে তুমি নাকি অমরবাবুর সঙ্গে ঝগড়া 
করেছিলে ? থিয়েটারের নট-নটাদের মধ্যে এমন গুরুভক্তির কথা তো আগে কক্ষনও শুনিনি ! 

গিরিশ বললেন, আমি ওর তেমন গুরুও নই । ও অর্ধেন্দুর হাতে গড়া । 

নয়নমণি বলল, আপনি সকলের গুরু । 

মহেন্দ্রলাল বললেন, থিয়েটারের মেয়েদের নিয়ে কত লোকে এখনও কত কুকথা বলে । অথচ 
এমন মেয়েও তো আছে ৷ অভিনেত্রী হলেই কদর্য জীবন যাপন করতে হবে কেন ? বিদ্যেসাগরমশাই 


৫৫৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেঁচে থাকলে এই নয়নমণিকে একবার তাঁর সামনে নিয়ে গিয়ে দেখাতুম ! 

গিরিশ বললেন, এ মেয়েটাকে এত প্রশংসা করবেন না । ওর দোষও আছে। ওর সামনে একটু 
মুখ আলগা করার উপায় নেই । আমাদের শ-কার ব-কার করা বরাবরের অভ্যেস, যখন তখন মুখ 
ফসকে বেবিযে যায় । ভাল কবে ধাতানি না দিলে এখানে অনেকে বোঝেও না । নয়নমণির সামনে 
একটু মুখ খিস্তি করলেই ও মুখ ভার কবে উঠে যায় । রিহাসলিও দিতে চায় না। ওকে বুঝিয়ে দাও 
যে থিয়েটারের অন্দরমহলটা বেহ্ধদের আখড়া নয় ! 

মহেন্দ্রলাল বললেন, এটা ওর দোষ হল ৷ 

গিরিশ বললেন, ওব আর একটা দোষ, ও পুরুষদের সঙ্গে মেশে না, মেয়েদের নিয়ে ঘোঁট 
পাকায় । অন্য কোনও মেয়েকে বকাবকি করলেও নয়নমণি আগ বাড়িয়ে এসে বলে, কেন, কেন, ও 
কী অন্যায় করেছে ? একদিন অমর গুলফম হরিকে একটা থাবড়া মেরেছিল । মাঝে মাঝে এক কথা 
সাতবার বললেও না বুঝলে মেজাজ ঠিক বাখা যায় না। আমিও দু-একটা চড় থাপ্লড় মারি । 
নয়নমণি তাতেই গোঁসা করে বসল | মেয়েছেলের গায়ে কেন হাত তোলা হয়েছে ? বোঝো মজা, 
থাবড়া খেল গুলফম হরি, সে রাগ কবল না, কিন্ত এই নয়ন বেঁকে বসে থাকল, সেদিন সে স্টেজে 
নামবে না। 

মহেন্দ্রলাল মাথা নেডে বললেন, হু, এটাও একটা দোষের কথা বটে ! 

গিরিশচন্দ্র বললেন, সেদিনের শো বন্ধ হওয়ার উপক্রম । নয়নমণি না থাকলে দর্শক খেপে 
যাবে । আমি যত বোঝাই কিছুতে শোনে না । শেষ পর্যস্ত অমরকে হাত জোড় করে ক্ষমা চাইতে 
হল। 

দীনেন্দ্রকুমার বললেন, শুনে ভারী আশ্চর্য লাগছে । অমরেন্দ্রনাথকে দর্পী মানুষ বলেই সবাই 
জানে । কথায় কথায় কতজনকে তাড়িয়ে দেয় । অনেক সামান্য কারণে নাম করা নট-নটাদের দূর 
করে দিয়েছে । তবু সে নযনমণির কথা বাববার শোনে কেন ! 

গিরিশ বললেন, এ মেয়েকে যে তাড়িয়ে দেওয়ার কথা উচ্চারণও করা যায় না। নিজে থেকেই 
বার বার বলে, চলে যাব, চলে যাব ৷ যে শাস্তির ভয় পায় না, তাকে শাস্তি দেওয়া বড শক্ত ! 

মহেন্দ্রলাল উঠে এসে নয়নমণির থুতনি ধরে উচু করে বললেন, তোর তো দেখছি অনেক দোষ । 
তুই থিয়েটারে কেন যোগ দিতে এলি পাগলি ? তোর তো যোগিনী সন্াসিনী হওয়ার কথা ছিল ! 

নয়নমণি কপালে একটা আঙুল ছুঁয়ে নম্র কণ্ঠে বলল, নিয়তি আমাকে এখানে টেনে এনেছে । 
যাবে, নয়তো তুই আর বেশিদিন এখানে টিকতে পারবি না । আর একদিন এসে তোর নিয়তির গপ্পো 
শুনব । এখন আর দেরি করতে পারছি না, বাড়িতে গিয়ে গাদাগুচ্ছের ওষুধ খেতে হবে । কই হে 
দীনু, চলো এবাব । 

গিরিশও উঠে এলেন মহেন্দ্রলালকে খানিকটা এগিয়ে দেওয়ার জন্য । 

ফাঁকা মঞ্চটা পার হয়ে সামনের সিঁডি দিয়ে নামতে গেলেন মহেন্দ্রলাল । তাঁর হাতের ছড়িটা খসে 
পড়ল, ধপ করে বসে পড়ে তিনি জোরে শ্বাস নিতে লাগলেন । 

কী হল, কী হল, বলে সবাই ব্যস্ত হয়ে গেল। ছুটে এল আরও অনেকে । কেউ বলল, শুয়ে 
পড়ন ! কেউ বলল, ডাক্তার ডাক । কেউ বলল, অমরবাবুকে খবর দে। 

চক্ষু মুদে রয়েছেন মহেন্দ্রলাল । নিজের বুকে হাত বুলোচ্ছেন। নিশ্বাস পড়ছে হাপরের মতন । 
একটু পরে চক্ষু খুলে দম নিতে নিতে বললেন, ডাক এসে গেছে বুঝতে পারছি । শরীর আর বইছে 
না। 

গিরিশ বললেন, সারাটা জীবন অন্য মানুষদের জন্য হাড়ভাঙা পরিশ্রম করে গেলে, নিজের 
শরীরটার দিকে নজর দাওনি । এত রাত্তিরে তো ডাক্তার পাওয়া যাবে না, তুমিই বলে দাও, এখন কী 
করা উচিত । এই অবস্থায় কি বাড়ি ফেরা ঠিক হবে? 

নয়নমণি মহেন্দ্রলালের পায়ের কাছে বসে পড়েছে । 


৫৫৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তার দিকে চেয়ে, এই অবস্থাতেও হাসার চেষ্টা করে মহেন্দ্রলাল বললেন, ব্যথা হচ্ছে আমার বুকে, 
তুই আমার পা টিপে কী করবি ? তাতে কিছু সুরাহা হবে ? 

এন রাজার LLL আমবা আপনার একটু সেবা করতে 
পারিনা? 

মহেন্দ্রলাল বললেন, আমি কারুর সেবা চাই না । আমি যখন মরব, তখন কোনও নিরালা নির্জন 
স্থানে একা গিয়ে শুযে থাকব । কেউ জানবে না। মানুষের কান্নাকাটি, আহা-উহু, ফোঁসফোঁসানি 
আমি সহ্য করতে পাবি না একেবারে ! 

কোনওক্রমে তিনি আবার উঠে দাঁড়ালেন । ছড়িতে ভর দিয়ে খানিকটা টলমলভাবে এগিযে 
গেলেন বাইবেব দিকে । 


TS 


সার্কুলাব বোডের আখডা তো ভেঙে গেছে বটেই, একদিন গ্রে স্ট্রিটের আড্ডা থেকেও বাবীন্দ্ 
অদৃশ্য হযে গেল । কাককে কিছু জানিয়ে যায়নি সে, তবু যত দূর মনে হয সে বরোদায় তাব দাদাব 
কাছে নিশ্চিন্ত আশ্রয়ে ফিরে গেছে । গুপ্ত সমিতিব বাকি সদসাদেব দিশাহাবা অবস্থা, কর্ণধাবহীন 
তবণীব মতন সে সমিতি টলমল করতে লাগল, ডুবতে বেশি দেরি হল না । অববিন্দ ঘোষ আর 
কোনও নির্দেশ পাঠাযনি, সে সম্পূর্ণ নিশ্চুপ । 

দেশেব কাজ করাব জন্য যে-সব যুবকেবা ঘব ছেডে বেরিয়ে এসেছিল, তাবা একে একে ফিবতে 
লাগল ঘবে । কেউ কেউ জীবিকাব সন্ধানে ব্যাপৃত হল, যাদেক সে সমস্যা নেই, তাবা ভাবল, এবার 
একটা বিবাহ কবলে মন্দ হয না । ঘবেই যদি ফিবতে হয, তা হলে আব সংসারধর্ম গ্রহণ করতে 
আপত্তি কী ৷ 

শুধু ভবতেনই কোনও ঘব নেই, ভাব ফেবাব কোনও নির্দিষ্ট স্থান নেই । 

হেম কানুনগো ফিবে যাচ্ছে মেদিনীপুরে, সে ভরতকে বলল, বন্ধু, তুমিও চল আমার সঙ্গে । একা 
একা আব কোথায় ঘুরবে * কলকাতা শহরটা একা থাকার পক্ষে মোটেই সুবিধাজনক নয় । 

ভবত বলল, তোমাৰ বাড়িতে গিযে কি সাবাজীবন অতিথি থাকব ? সেটা কিছু দিন পরেই 
উপদ্রবেব মতন মনে হবে। 

হেম বলল, আমি উপদ্রব মনে করি বা না করি, বেশি দিন অতিথি থাকা তোমার আত্মসম্মানের 
পক্ষেই হানিকব । আমি অনা একটা প্রস্তাব দিতে পাবি | মেদিনীপুর শহরের ঠিক বাইরেই আমাদের 
একটি খামারবাড়ি আছে । কিছুটা ধানজমি, ফলের বাগান, একটা ছোট বাড়ি । পৈতৃক সম্পত্তি, ওটা 
আমার ভাগে পড়েছে । তুমি ওখানে গিষে থাকো না কেন । 

ভরত কিছু বলতে যেতেই তাকে বাধা দিয়ে হেম আবার বলল, না, না, দান নয, আতিথ্যও নয । 
ওই খামারে আমার বিশেষ যাওয়া হয় না, দেখাশুনো করা আমার দ্বারা সম্ভব নয়। অনেক দিন 
ধরেই ওটা বেচে দেবার কথা ভেবেছি । তুমিই কিনে নাও বরং, সব টাকা একসঙ্গে দিতে না পারলে 
ক্রমে ক্রমে শোধ কববে । 
মন উচাটন হয় ? 

হেম বলল, মেদিনীপুর শহরটাকেও তুমি গ্রাম ভাবো নাকি ? ওই খামাব থেকে শহর মোটে আধ 
ঘণ্টার পথ । শহরে অনেক শিক্ষিত লোক আছে, ভাল লাইব্রেবি আছে। তা ছাড়া আমাদের 


৫৫৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মেদিনীপুরের সমিতি তো ভাঙেনি, সেখানে তুমি কথা বলার লোক অনেক পাবে । 

বি সে বলল, কয়েকটা দিন ভেবে দেখি । তুমি যাও, তোমাকে আমি চিঠি 
| 

কিন্তু কলকাতার মেসবাড়িতে কয়েকদিনের মধ্যেই ভরতের মন ছটফটিয়ে উঠল । এখানকার 
একটি লোকের সঙ্গেও তার ঘনিষ্ঠতা হয়নি । সে নিজেই কারুর সঙ্গে মেশে না বলে অন্যরা তার 
দিকে বাঁকা চোখে চায় । সে সিঁড়ি দিয়ে নেমে গেলে দু'-একজন নিচু গলায় মন্তব্য করে । সর্বক্ষণ 
ঘরের মধ্যেও তো বসে থাকা যায় না ! মাঝে মাঝে ট্রামে চেপে ঘুরে বেড়ায় । ট্রামের জানলার ধারে 
বসে নগর-দর্শন করে এখন অনেকেই । 

ত্রিপুরা থেকে ভরত যখন প্রথম কলকাতায় আসে, তখন কলকাতা শহরের যে রূপ ছিল, তার 
সঙ্গে এখনকার কত তফাত ! অথচ খুব বেশি দিনের তো কথা নয়। নতুন শতাব্দী এসে হঠাৎ যেন 
সব কিছু বদলে দিয়েছে । তখন ঘোড়ায় টানা ট্রাম ছিল বটে, কিন্তু বেশি লোক চড়ত না। দু' 
ঘোড়ায় টানা ছ্যাকড়াগাড়িগুলো ছুটত আরও জোরে । মহিলাদের ট্রামে ওঠার প্রশ্নই ছিল না, তারা 
যেত পাক্কষিতে ৷ ধনী ব্যক্তিদের ছিল জুড়িগাড়ি, চৌঘড়ি গাড়ি । এখন বৈদ্যুতিক ট্রাম খুব জনপ্রিয়, 
দুপুরের কয়েক ঘণ্টা ছাড়া ফাঁকা পাওয়াই যায় না। পাক্ষির সংখ্যা খুবই কমে গেছে, ছ্যাকড়া 
গাড়িগুলোরও নাভিশ্বাস উঠেছে । বড়মানুষেরাও এখন ঘোড়ার গাড়ির বদলে মোটর গাড়ি চড়ে । 

হাজার হাজার ঘোড়া বাতিল হয়ে যাচ্ছে, এগুলোর কী হবে ? কাজে লাগাতে না পারলে 
ঘোড়াদের তো কেউ দানাপানি দেবে না ! শুধু ঘোড়া কেন, বিদ্যুৎ এসে কত মানুষকেও বেকার করে 
দিয়েছে । সংবাদপত্রে বেরোয়, কত ছ্যাকড়া গাড়ির মালিকদের গালে হাত, কয়েক হাজার গাড়োয়ান 
পথে বসেছে । পাক্থিবাহকরাই বা এখন কী করবে ? শুধু তাই নয়, যে-কোনও সচ্ছল পরিবারের 
বৈঠকখানাতেই ছিল টানা-পাখা, অন্তত দু'জন পাংখাপুলার নিযুক্ত করা হত, তারা পালা করে পাখা 
টানত । সেই সব পেল্লায় টানা-পাখা খসিয়ে এখন ঘরে ঘরে বসানো হচ্ছে বৈদ্যুতিক পাখা । 
পাংখাপুলারদের মাইনে দিয়ে রাখার চেয়ে বৈদ্যুতিক পাখার খরচ অনেক শস্তা । শুধু তাই নয়, 
পাংখাপুলাররা কাজে গাফিলতি করে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ত, কিন্তু বিদ্যুৎ ক্লান্ত হয় না, ঘুমোয় না, 
মাথার ওপর এই পাখা সর্বক্ষণ বনবন করে ঘোরে | রাত্রে অনেক রাস্তায় এখনও গ্যাসের বাতি জ্বলে 
বটে, কিন্ত কোনও কোনও রাস্তায়, বিশেষত সাহেব পাড়ায়, সন্ধে হতে না হতেই ঝলমল করে 
বৈদ্যুতিক বাতি । 

ট্রামে চেপে ঘুরতে ঘুরতে ভবত অনুভব করে, বিদ্যুৎ নামে পরমাশ্চর্য শক্তিটি এসে অনেক 
লোকের জীবিকা হরণ করেছে বটে, কিন্তু কলকাতা শহরটি আগের তুলনায় অনেক পরিচ্ছন্ন 
হয়েছে। আগে পান্তি, ছ্যাকড়া গাড়ি আর ঝাঁকামুটেদের দৌড়োদৌড়িতে রাস্তাঘাটে সব সময় 
বিশৃঙ্খলা থাকত, এখন যানবাহন অনেক দ্রুত গতিতে চলে । ফুটপাথ বাঁধানো হচ্ছে বলে পথচারীরা 
তার ওপর দিয়ে হাঁটে, জনশ্বোতের প্রবাহ অনেক সুশৃঙ্খল মনে হয় । 

দিনের পর দিন তো আর ট্রামে বসেও সময় কাটানো যায় না। একদিন থিয়েটার দেখতে গেল, 
সে অভিজ্ঞতাও সুখকর হল না ভরতের । ক্লাসিক থিয়েটারে সে কিছুতেই যাবে না, গিয়েছিল স্টার 
থিয়েটারের প্রতাপাদিত্য পালা দেখতে | কিন্তু প্রপ্নানা অভিনেত্রীকে দেখেই তার মনে পড়ে গেল 
ভূমিসৃতার কথা ! এ নায়িকার সঙ্গে ভূমিসৃতার মুখশ্রীর মিল নেই, কিন্তু একই রকম সাজপোশাক, 
কথা বলার ভঙ্গিতেও যেন বিখ্যাত অভিনেত্রী নয়নমণির অনুকরণ ! মাঝপথে উঠে চলে এসেছিল 
ভরত । 

ভূমিসৃতা তার সঙ্গে কথা বলেনি, তার দিকে চক্ষু তুলে চায়নি পর্যন্ত ৷ ভূমিসূতা তার কেউ না। 
আর কোনও দিন তার সঙ্গে দেখা হবে না। তবু বুক পোড়ে কেন ! কেন হঠাৎ হঠাৎ চক্ষু জ্বালা 
করে ওঠে ! ্‌ 

এই লক্ষ্যত্রষ্ট জীবন নিয়ে ভরত কী করবে? 

এই একটা বছর গুপ্ত সমিতির সঙ্গে মেতেছিল, বেশ একটা উদ্দীপনার সঞ্চার হয়েছিল । মনে 


৫৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হয়েছিল, একটা মহৎ উদ্দেশ্যে জীবনটা যদি হঠাৎ চলেও যায় তো যাবে । এত উদ্যোগ অতি তুচ্ছ 
রেষারেষিতে নষ্ট হয়ে গেল ! 

ভরত গ্রামে যেতে পারেনি, কিন্তু শহরের জীবনের সঙ্গেও সে খাপ খাওয়াতে পারছে না । পুরনো 
বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চিন্তা করলেই একটা দারুণ সঙ্কোচ তাকে পেয়ে বসে । যাদুগোপাল 
এখন ব্যস্ত ব্যারিস্টার, তার কাছে গেলে তাকে বিব্রত করা হবে । দ্বারিকা সমৃদ্ধ জমিদার, সে অবশ্য 
তেমন ব্যস্ত নয়, দেখা হলে খাতির করে, কিন্তু দ্বারিকার স্ত্রীর রহস্যময় কথাবার্তা শুনলেও অস্স্তিবোধ 
হয়। তা ছাড়া, দ্বারিকাব কাছে গেলে সে ভূমিসূৃতার প্রসঙ্গ তুলবেই। অন্য বন্ধুরা কে কোথায় 
হারিয়ে গেছে ঠিক নেই । 

একদিন ট্রামে যেতে যেতে ভরত শুনল সামনের দু'জন ব্যক্তি দার্জিলিং বিষয়ে আলোচনা 
করছে। শিগগিরই তারা দল বেঁধে দার্জিলিং বেড়াতে যাবে, কখন ট্রেন ছাড়ে, কত রাহাখরচ, 
দার্জিলিঙে গিয়ে থাকার সুবিধা-অসুবিধা ইত্যাদি সম্পর্কে কথা বলে যাচ্ছে অনর্গল । এমন অনেক 
কথা মানুষকে শুনতে হয়, যাতে তার কোনও প্রয়োজন নেই। জনসাধারণের গাড়িতে দু'জন 
পরিচিত ব্যক্তি কারুর অসুখ-বিসুখ সম্পর্কে এমনভাবে চেঁচিয়ে আলোচনা করে, যা অন্যরা শুনতে 
বাধ্য । এই লোক দুটি দার্জিলিং যাবে, তার বিবরণ ভরত শুনতে যাবে কেন ? কান বন্ধ করারও তো 
কোনও উপায় নেই। 

শুনতে শুনতে এক সময় ভরতের মনে হল, তা হলে আমিও দার্জিলিং ঘুরে আসতে পারি । 
যাওয়া তো শক্ত কিছু নয় । এই লোক দুটির কাছ থেকে যে অযাচিত জ্ঞান পাওয়া গেল, তা কাজে 
লাগানো যাক । এই সুযোগে হিমালয় দর্শনও হয়ে যাবে । ভরতের যাযাবর সন্তাটি আবার জেগে 
উঠল । 

রেলপথে টানা দার্জিলিং যাওয়া যায় না। মধ্যে গঙ্গানদী পেরুতে হয়, একটি স্টিমার পার করে 
দেয়। ওপাবেব হোটেলে খাওয়াদাওয়া সেরে আবার ট্রেন। শিলিগুড়িতে পৌছে কয়েক ঘণ্টা 
অপেক্ষা করার পর আর একটি ছোট ট্রেনে চাপতে হয় । তবু দার্জিলিং পৌঁছনো গেল না, কার্শিয়াং 
স্টেশনে সে ট্রেন থেমে বইল, ঘুম নামক কোনও স্থানে ধস নেমেছে, ট্রেন আর এগোতে পারবে 
না। 

কার্শিয়াং স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভরত, খানিক দূরে দেখল এক জায়গায় ভিড় 
জমেছে । তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সে চিনতে পারল । বিভিন্ন সভাসমিতিতে সে রবীন্দ্রনাথের 
বক্তৃতা ও গান শুনেছে, একবার সামান্য আলাপও হয়েছিল, কিন্ত প্যান্ট-কোট পরা পুরোদস্তর সাহেবি 
পোশাক পরিহিত কবিবরকে সে আগে কখনও দেখেনি । তবু তাঁর দীপ্তিমান চক্ষু, গৌরবর্ণ মুখটি 
কালো দাড়িতে ঢাকা হলেও টিকোলো নাকটি স্পষ্ট, ওষ্টে স্মিতহাস্য দেখলেই চেনা যায় । 

কবি এই ট্রেনে পৌঁছেছেন, না এখান থেকে ফেরার জন্য ট্রেনে উঠতে এসেছেন, তা ঠিক বোঝা 
গেল না। ট্রেন ছাড়ার আপাতত কোনও লক্ষণ নেই । কবির সঙ্গে কথা বলার জন্য ভরত এগিয়ে 
গেল, তখন ডাণ্ডাধারী দু'জন সাস্ত্রী ধরনের লোক চেঁচিয়ে বলল, হঠো হঠো, রাস্তা ছেড়ে দাও, 
রাজাবাহাদুরের জন্য রাস্তা ছেড়ে দাও ! 

ভরতের কৌতূহল হল, রাজাবাহাদুরটি আবার কে ! কলকাতা শহরে গণ্ডায় গণ্ডায় রাজা-মহারাজ 
ঘুরে বেড়ায়, গ্রীষ্মকালে তারা সবাই দার্জিলিং বেড়াতে আসে । ইনি কোন রাজা ? 

সান্ত্রীদের এড়িয়ে আরও কাছাকাছি গিয়ে ভরত চমকে উঠল । এ তো রাধাকিশোর ! পিতৃপদ 
পেয়েও তার চেহারার বিশেষ পরিবর্তন ঘটেনি । কবি রবীন্দ্রবাবুর পাশে রাধাকিশোরকে খর্বকায় মনে 
হয়, তার মুখমণ্ডলে তেমন কোনও রাজকীয় ভাব নেই। বীরচন্দ্র মাণিক্যকে যে কোনও অচেনা 
লোকও দেখলে বুঝতে পারত ইনি একজন প্রবল ব্যক্তিত্বসম্পন্ন বিশিষ্ট ব্যক্তি । রাধাকিশোরের 
পরিধানে লম্বা কোটটি স্বর্ণখচিত, গলায় দু’ সেট মণি-মুক্তার মালা, এরকম মূল্যবান বসন-ভূষণ না 
থাকলে তাকে নেহাত একজন সাধারণ মানুষ মনে হত । 

ভরতের মনের মধ্যে বিচিত্র ভাবের খেলা চলতে লাগল । অনেকদিন পর তার মনে পড়ল, সেও 


৫৫৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একজন রাজকুমার ! এই বাধাকিশোর আর সে একই পিতাব সন্তান । সহোদর না হলেও রাধাকিশোর 
কি তার বড় ভাই নয় ? আগের রাজার আমলে যা-ই ঘটে থাকুক না কেন, এখনও কেন তাকে 
পালিয়ে পালিয়ে বেডাতে হবে ! ত্রিপুরায় যাওয়া কি এখনও তার জন্য নিষিদ্ধ ? 

একবার সে ভাবল, সরাসরি রাধাকিশোরের কাছে গিয়ে নিজের পরিচয় দেবে । তারপর দেখা 
যাক না কী হয়! এখানে ইংরেজের রাজত্ব । এখানে ত্রিপুরা সরকারের কোনও জারিজুরি খাটবে 
না। 

আবার সে ভাবল, এতকাল পরে বাজকুমার সাজার মতন নিচু ধরনের লোভ তার হচ্ছে কেন? 
তার কোনও পিতৃপরিচয় নেই, বংশপরিচয় নেই, সে স্বয়ংসিদ্ধ, এটাই কি বেশি গৌরবের নয় । 

তবু কোথাও একটা টান থেকে যায় । জন্মভূমির টান, রক্তের টান । মনে পড়ে যায রাজবাড়ির 
কথা, কমলদিঘির পাবে বসে একা একা বই পড়া । অন্য বাজকুমাবরা তাকে অবজ্ঞাব চোখে 
দেখলেও রাধাকিশোর কখনও তার সঙ্গে রূঢ় ব্যবহার করেনি । কোনও চাওয়া-পাওয়ার ব্যাপার নেই, 
শুধু রাধাকিশোবের সঙ্গে দুটো কথা বলা যায় না ! কেমন আছে ত্রিপুরা আর সবাই £ মনোমোহিনী 
নামে সেই রানি ? 

রাধাকিশোর রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছেন স্টেশনের বাইরের দিকে । 
রাজাদের অনা দিকে তাকাতে নেই । তিনি ভবতকে দেখতে পেলেন না। দেখলেও চিনতে 
পারতেন কি না সন্দেহ । ভরত যখন ত্রিপুরা ছেডে চলে আসে, তখনই রাধাকিশোর ছিলেন পূর্ণবয়স্ক, 
তাঁকে চিনতে অসুবিধে নেই । কিন্তু ভরতের তখনও কৈশোর কাটেনি, ত্রিপুরা ত্যাগ কবাব পর সেই 
কিশোরটির জীবনে নানান উত্থান-পতনে অনেক পরিবর্তন হয়েছে, স্বপ্নময় চোখ দুটি এখন অনেক 
কঠিন বাস্তবতা অভ্যস্ত । অবশ্য রাধাকিশোরের তুলনায় ভরত অনেক সুপুরুষ । 

চুম্বক আকৃষ্টের মতন ভরত ওদের সঙ্গে সঙ্গে খানিক দূর গেল । স্টেশনের বাইরে পা দেবাব পব 
হঠাৎ তার শবীব কেঁপে উঠল ভযে । ভাই ? রাজাদের ভ্রাতৃন্নেহ বলে কোনও বস্তু থাকে নাকি ! 
রাধাকিশোর এক সময নরম স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু সে তো সিংহাসনে বসাব আগে । বাজা 
হওয়া আর না-হওয়ার মধ্যে যে অনেক তফাত ৷ সব বাজারাই তাদেব ভাইদের অবিশ্পাস কবে, ভাই 
মানেই তো সিংহাসনের দাবিদার, যে-কোনও মুহূর্তে আড়ালেব যড়যন্ত্রকারী | কিছু দিন আগেই ভবত 
এক ইতিহাস গ্রন্থে পড়েছে যে অটোমান সাম্রাজ্যের সুলতানরা কোনও ভাইকেই জীবিত বাখতেন 
না। এক সুলতান সিংহাসনে আরোহণ করেই তাব উনিশজন ভ্রাতাকে হত্যা করেছিলেন । 
ওুরঙ্গজেবের নিষ্ঠুরতার কাহিনীও সুবিদিত । হিন্দু রাজারাও কম যান না। ত্রিপুরার ইতিহাস 
রাজাদের ভ্রাতৃবিরোধে কণ্টকিত হয়ে আছে । এই রাধাকিশোবেব সঙ্গেই তাই বৈমাত্রেয় ভাই কুমাব 
সমরেন্দ্রর মামলা-মোকদ্দমা হয়নি ? জ্যেষ্ঠ পুত্র না হতে পারলে রাজপুত্র হয়েও সুখ নেই । 

ভরতকে দেখেই যদি বাধাকিশোরের মনে হয়, সে কোনও মতলবে এসেছে ? এই পাহাড অঞ্চল 
ত্রিপুরা রাজ্যের অধীন নয়, কিন্তু এখানেও গুপ্তঘাতক নিয়োগ করা যেতে পারে । 

ভরতের শরীরে একটা ঝাঁকুনি লাগল । নিয়তি ? কলকাতার ট্রামে দু'জন অচেনা মানুষের মুখে 
দার্জিলিঙের কথা শুনেই সে ট্রেনে চেপে বসল | নিয়তি তাকে বারবার বিপদের মুখে ঠেলে দেয় । 
সেই নিয়তিই তাকে এখানে টেনে এনেছে আবার কোনও কৌতুক করার জন্য ? না, এবার আর 
ভরত সেই ফাঁদে পা দেবেনা । 

দার্জিলিং যাওয়া হল না, ভরত ফিরে এল কলকাতায় ৷ দু'দিন পরে কোনও চিঠি না লিখেই সে 
রওনা হল মেদিনীপুরের দিকে । হেমচন্দ্র একজন নির্ভরযোগ্য বন্ধু, তার কাছাকাছি থাকাই ভাল । 

হেম যেন তার প্রতীক্ষাতেই ছিল, কোনও প্রশ্ন না করেই বলল, চল, তোমাকে খামারবাড়িটা 
দেখিয়ে আনি । দেখো তোমার পছন্দ হয় কিনা! 

এখানে বিদ্যুৎ আসেনি, মোটর গাড়ি আসেনি । এখনও গরুর গাড়িই সম্বল, শহরের মধ্যে এক 
ঘোড়ায় টানা একা গাড়ি পাওয়া যায় । অধিকাংশ মানুষ নিজের দুটি পায়ের ওপরই নির্ভর করে । 

প্রথম দিনের জনা একটা একা গাড়িই নিতে হল । খামারবাড়িটিতে পৌছবার পর ভরত বুঝতে 


৫৬০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পারল, সেটা সত্যিই খুব দূবে নয়, হেমের বাড়ি থেকে ঘন্টাখানেকেব মধ্যেই হেঁটে আসা যেত । 

বাড়িটি বহুদিন মেরামত হয়নি, জরাজীর্ণ হয়ে পড়েছে । বাগানে গাছপালা রয়েছে অনেক, কিন্ত 
বিশেষ শ্রী নেই, কেউ যত্ব করে না, একটি মধ্যম আকারের পুকুর আছে, সেটি পানায় ভরা, বাঁধানো 
ঘাটটি দেখলে বোঝা যায় এককালে কেউ শখ করে বানিয়েছিল । 

সিদ্ধিরাম নামে একজন মালির থাকার কথা এখানে, অনেক ডাকাডাকি করেও তাকে পাওযা গেল 
না। তালা খুলে ঢোকা হল একতলা বাড়িটার মধ্যে । ভেতরে মাকডসার জাল, ইদুর দৌড়োদৌডি 
করছে, সাপখোপ থাকাও বিচিত্র নয় । মেঝেতে যে ধুলো জমে আছে, তাতে বহুদিন কোনও পায়ের 
ছাপ পড়েনি । 

হেম জিজ্ঞেস করল, দমে গেলে নাকি বন্ধু £ খানিকটা সাফ-সুতরো কবে নিলেই চেহাবা খুলে 
যাবে । শুনেছি, আমার ঠাকুরদা এখানে এক পশ্চিমা রক্ষিতা পুষেছিলেন । সে নাচ-গান জানত । 
আমার বাবা পেটরোগা মানুষ ছিলেন, তাঁর ওসব সামর্থ্য ছিল না । তোমাব ভূতেব ভয নেই তো ? 

ভরত মুখ তুলে তাকাল । 

হেম বলল, মাঝে মাঝে নাকি বাত্তিরেব দিকে নৃপুরের আওয়াজ শোনা যায় । নারীকণ্ঠেব 
খিলখিল হাসি-_আমাদের বাড়ির লোকজন কেউ কেউ নাকি শুনেছে, সেই থেকে কেউ আর এখানে 
আসতে চায না । আমি দু'-এক রাত শুয়ে দেখেছি, আমার ভাগ্যে তেনাবা দেখা দেননি । ভূতে ধবা 
আর ভুতের নজর লাগা কাকে বলে জানো ? ভূতে ধরলে তো বুঝেই গেলে । আর তুমি ভূত দেখতে 
পেলে না, কিন্তু ভূত তোমা দেখল, তাতেই নজব লেগে গেল, এরপর তুমি যেখানেই যাও, দিন দিন 
শুকিযে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ভূত তোমাকে মৃত্যুলোকের ওপবে নিয়ে যাবে । 

ভবত বলল, মৃত্যু আমাকে অনেকবার ছুঁয়েছে, আমি সহজে যাচ্ছি না। তা হলে একটা ধাঙ্গড 
ডেকে ঘবগুলো পবিষ্কার করাতে হয় । 

হেম বলল, আমি সব বাবস্থা করে দেব, তুমি দুটো দিন আমাব ও বাড়িতেই অতিথি হযে থাকো । 
দু'দিন থাকলে তোমাব মান যাবে না । 

ভবত বলল, টাকাপযসাব কথা কিছু হল না। এ খামারের দাম বোধ হয় অনেক হবে, আমাব 
সাধ্যেব বাইরে । 

হেম বলল, এখনই আমাৰ টাকাব প্রয়োজন নেই ! ওসব কথা পরে হবে । তুমি বরং মাস মাস 
আমাকে পনেবো টাকা হিসেবে ভাডা ধবে দিয়ো । কয়েকটা মাস থেকে দেখো তোমাব পোষায় 
কিনা । 

দিন সাতেকের মধ্যে ভবত জায়গাটাব সঙ্গে নিজেকে বেশ মানিয়ে নিল | সিদ্ধিরাম মালি তাকে 
রান্না করে দেয, সে বাগানে কাজ বিশেষ কিছুই জানে না কিংবা সে কাজে মন নেই, তবে বান্না 
করতে ভালবাসে । সন্ধেব পব সে কোথায় অদৃশ্য হয়ে যায় । তা যাক, সম্পূর্ণ শব্দহীন, আলোহীন 
এই নির্জনবাস সে বেশ উপভোগ করছে । বহুকাল আগে মৃতা কোনও নর্তকীর আত্মা এসে এখনও 
তাকে দেখা দেযনি । 

সারাদিন ভরত বাগানে কাটিয়ে দেয় । সে মাটি খোঁড়ে, ফুলগাছের যত্ন করে, বড় গাছের 
শাখা-প্রশাখা ছেটে দেখ । পুকুবের পানা পরিষ্কার করে । জল-কাদা মাখতে তার আপত্তি নেই, শুধু 
লুঙ্গি পরা, খালি গা, এখানে এসে সে দাড়ি কামানোও বন্ধ করে দিযেছে। নতুন চেহারায় নতুন 
জীবন | 

বিকেলেব দিকে প্রা হেম আসে, সঙ্গে থাকে আরও দু'ঁ-একজন | পুকুরের ঘাটে গিয়ে বসা হয । 
নানারকম প্রসঙ্গ নিয়ে আলাপচারি চলে অনেকক্ষণ । 

গুপ্ত সমিতির অন্য সদসোবা ঘরে ফিরে গিয়ে কে কী রকম আছে তা জানে না ভবত, কিন্তু 
হেমকে দেখলেই বোঝা যায, সে কিছুতেই সংসারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। সে অশান্ত, 
অস্থির । সে সত্যিই দেশেব কাজ করার জন্য চাকরি ও বাড়িঘর ছেড়ে ছিল । শেষ পর্যন্ত কিছুই হল 
না, ঘাড় নিচু কবে ফিবে আসতে হল, এ ব্যর্থতা সে মানতে পারছে না কিছুতেই । অরবিন্দ ঘোষ ও 


৫৬১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বারীন্দ্রের ওপর তার যথেষ্ট ক্ষোভ । 

একদিন সে বলল, দেখো ভরত, আমরা গীতা ও তলোয়ার স্পর্শ করে শপথ নিয়েছিলাম, দেশের 
জন্য প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকব । সে শপথ আমরা রাখতে পারলাম কই ? অরবিন্দবাবু নিজে 
শপথ নেননি, তাই না £ আমবা ধরেই নিয়েছিলাম, যিনি নেতা, তাঁর শপথ নেবার প্রয়োজন নেই । 
অথচ তিনিই দলটা ভেঙে দিলেন । ছিছিছি! 

ভরত বলল, শুধু বারীনের কথা শুনে তিনি যতীনদাকে বিতাড়িত করলেন, এটা ঠিক হয়নি । 
যতীনদাব বক্তব্য তাঁর শোনা উচিত ছিল । 

হেম বলল, একটা বিধবা অবলা মেয়ে, তার জন্য একটা এত বড় মহৎ উদ্দেশ্য নষ্ট হয়ে যেতে 
পারে ! সে মেয়েটার তো আমি কোনও দোষ দেখিনি । সে একটু আমাদের কাছাকাছি এসে বসতে 
চাইত, আমাদের কথা শুনতে চাইত, তাতে দোষের কী হল ? তাকে দলে নিয়ে নিলেই হত । মেয়ে 
বলে কি সে বিপ্লবের স্বপ্ন দেখতে পারে না ? সরলা ঘোষালের সঙ্গে যদি আমরা হাত মেলাতে পারি, 
তা হলে ও মেয়ে কেন অঙ্ছৃত হবে ? সরলা ঘোষাল ধনীর দুলালী, পেছনে ঠাকুরবাড়ির জ্যোতি 
রয়েছে, সেই জন্য তার বেশি খাতির ! 

সরলা ঘোষালের প্রসঙ্গ উঠলেই তার বৈঠকখানা ঘরের দৃশ্যটি ভরতের চোখে ভেসে ওঠে, সে 
কোনও কথা বলেনা । 

হেম আবার বলল, অরবিন্দবাবু একজন উচ্চশিক্ষিত, পণ্ডিত লোক, তিনি আমাদের আজগুবি, 
অলীক গল্প শোনাবেন, এ কী আশা করা যায় ? তোমার মনে আছে, উনি বলেছিলেন, সারা ভারতে 
আর সবাই বিপ্লবের জন্য প্রস্তুত, এমনকী পাহাড়-জঙ্গলেও আদিবাসীরা ইংরেজদের সঙ্গে লড়াই 
করার জন্য অস্ত্র শানিযে বসে আছে, শুধু বাঙালিরাই কিছু করছে না। কোথায় কী ! এসব ডাহা 
মিথ্যে কথা ! ভারতের আর কোনও রাজ্যের আর কোনও দলের সঙ্গে আমাদের যোগাযোগ 
হয়েছিল ? সে রকম কোনও দলের অস্তিত্বই নেই। সারা ভারত এখনও ঘুমিয়ে আছে। 
পরাধীনতার অপমানের জ্বালা বোধ করার ক্ষমতা পর্যন্ত নেই এ দেশের মানুষেব । 

ভরত বলল, বারীন এবং যতীনদাও এরকম কথা বলেছিল । একে ঠিক মিথ্যে বলা যায় না। 
আমাদের উৎসাহিত করার জন্য, আমাদের চটপট কাজে নেমে পড়ার জন্যই বোধহয় অরবিন্দবাবু 
সারা ভারতের প্রস্তুতির কথা জানিয়েছিলেন । 

হেম উগ্র ভাবে বলল, তা বলে তিনি রূপকথা শোনাবেন ! আমরা কি ছেলেমানুষ ! মিথ্যের ওপর 
ভিত্তি করে ফিছু গড়তে গেলেই তা এত সহজে ভেঙে যায় । 

ভরত বলল, বরোদা থেকে আর কোনও নির্দেশ আসছে না। সব চুপচাপ । এরপর আমরা কী 
করব, যে-যার কোটরে সেঁধিয়ে থাকব ! 

হেম বলল, মোটেই না। আমাদের মেদিনীপুরের দল মোটেই দমে যায়নি, নিরাশও হয়নি । 
আমরা আগেকার মতন কাজ চালিয়ে যাব । প্রথমে গ্রাউন্ড ওয়ার্ক দরকার । আমরা গ্রামে গ্রামে ঘুরে 
মানুষকে ইংরেজ শাসন ও শোষণের কথা বোঝাব । সাধারণ মানুষের সমর্থন না পেলে বিপ্লব হতে 
পারে না। কিছু লেখাপড়া জানা ছেলে হঠাৎ হুড়ম হুড়ম করে একটা ধুন্ধুমার কাণ্ড শুরু করে দিল, 
দেশের অধিকাংশ মানুষ তার মর্ম কিছুই বুঝল না, তা কখনও সার্থক হতে পারে ? আমরা আবার 
গোড়া থেকে কাজ শুরু করব । দেখবে, এই মেদিনীপুরের দলই এক সময় বাংলার নেতৃত্ব দেবে ! 

সত্যেনও ফিরে এসেছে মেদিনীপুরে । সত্যেনের নামে নারীঘটিত দুর্বলতার অপবাদ দেওয়া 
হয়েছিল, বারীন্দ্র তার নিজের মামাকেও ছাড়েনি । হেম অবশ্য সত্যেনের ওপর একটুও বিরূপ না। 
তার মতে, যতীনদার বিধবা বোনটির প্রতি সত্যেনের যদি কিছুটা দুর্বলতা জন্মেও থাকে, তাতে 
দোষের কী আছে ? বিপ্লবীরা কি সন্ন্যাসী নাকি? তা হলে তো কোনও বিবাহিত লোকই বিপ্লবে 
অংশগ্রহণ করার যোগ্য নয় । হেম নিজে বিবাহিত, স্বয়ং অরবিন্দ ঘোষও বিবাহ করেছেন । বিবাহ 
সম্পর্ক ছাড়া অন্য কোনও নারীর প্রতি আসক্ত হওয়া উচিত কি না, সে নৈতিকতা বিচারের দায় 
সমাজের ৷ বিপ্লবীরা সমাজ বহির্ভূত, তাদের ও নিয়ে মাথা ঘামাবার দরকার নেই । যার হৃদয়ে প্রেম 


৫৬২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নেই, সে কি দেশপ্রেমিক হতে পারে ! 

সত্যোন নিজে অবশ্য খানিকটা অনুতপ্ত । সে নিঃশব্দে আবার সংগঠনের কাজ শুরু করেছে । 
বেছে বেছে কিছু যুবককে সংগ্রহ করে তাদের বিভিন্ন দেশের বিপ্লবের কাহিনী পড়ে শোনায় । এ 
দেশের অর্থনৈতিক অধঃপতনের কথা বুঝিয়ে বলে । গোপনে গোপনে নাকি অস্ত্রশিক্ষার কাজও 
চলছে। 

সত্যেন একদিন এখানে এসে ভরতকে বলে গেল, এই খামারবাড়িটা সে সমিতির কাজে লাগাতে 
চায়। প্রযোজনে কযেকটি ছেলেকে এখানে আশ্রয় দিতে, ভরতকে তাদের পড়াশুনোর ভার নিতে 
হবে। অর্থাৎ ভরতকে এখানে শুধু গাছপালার পরিচর্যা আর পুকুর পরিষ্কারে ব্যাপৃত থাকলে চলবে 
না। 

হেম মাঝে মাঝে ভরতকে দূর দূর গ্রামাঞ্চলে টেনে নিয়ে যায়। দুটো বাইসাইকেল জোগাড় 
হয়েছে, সকালে বেরিয়ে সন্ধের সময় ফেরে । হেম সাধারণত কোনও গ্রামে গিয়ে সেখানকার 
কয়েকজন স্কুল মাস্টারের সঙ্গে যোগাযোগ করে, তাদের সঙ্গে ভাব জমায় । এই সব জায়গায় খবরের 
কাগজ পৌছোয় না, মাস্টাররা নিজেদের গণ্ডির বাইরের কিছু খবরই রাখে না। হেম নিজের টাকায় 
সখারাম গণেশ দেউস্করের “দেশের কথা’ বইটির অনেকগুলো কপি আনিয়েছে, মাস্টারদের 
এক-একখানা সেই বই দেয । এই সব শিক্ষকদের যদি সচেতন করা যায়, তা হলে এদের মাধ্যমে 
ছাত্রদের উদ্বুদ্ধ করা যাবে । 

হেমের ধৈর্য ও নিষ্ঠা এবং মানুষকে বোঝাবার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যায় ভরত ! কিন্তু হেমের 
নেতা হবাব কোনও অভিলাষ নেই । মেদিনীপুরের সমিতিতে বরং সত্যেনের অনেকটা প্রাধান্য 
আছে, হেম থাকতে চায় আড়ালে । নিজের পরিবারের প্রতি সব দায়িত্ব অবহেলা করে হেম দিনের 
পব দিন গ্রামে গ্রামে ঘুবে বেডায়, এটা যেন তার একটা ব্রত । 

একদিন খুব একচোট বৃষ্টির পর রাস্তায় এমন কাদা হয়েছে যে বাইসাইকেল চালানো মুশকিল, ওরা 
নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছে । কথা হচ্ছে বঙ্গভঙ্গ বিষয়ে । বাংলা দেশটা ভাগ হবেই এমন হম্বিতন্থি 
শোনা যাচ্ছিল ইংরাজ সরকারের পক্ষ থেকে, হঠাৎ যেন তা থেমে গেছে । বাঙালিবাবুদের আপত্তি 
ও প্রতিবাদেব বহব দেখে লর্ড কার্জন পিছিয়ে গেলেন ? তিনিও তবে জনমতকে ভয় পান ! কিংবা 
তাঁর সুবুদ্ধির উদয় হয়েছে ! 

সবাই এতে স্বস্তিব নিশ্বাস ফেললেও হেম মোটেই খুশি নয় । তার মতামত উল্টো । সে বলল, 
বাংলা ভাগ হলেই ভাল হত ! 

ভরত বলল, সে কী ! বাংলা এখন ভারতের সবচেয়ে বড় রাজ্য । বাঙালিদের কথা সারা ভারত 
শোনে । এই বাংলাকে টুকরো টুকবো করে দিলে বাঙালিদের শক্তি অনেক কমে যাবে না ! তা ছাড়া, 
এটা যে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা, তা তুমি বোঝো না ? 

হেম দৃঢ়ত্বরে বলল, বুঝি, সবই বুঝি । তবু ইংরেজ সরকার যদি জোর করে ছুরি দিয়ে বাংলাকে 
খণ্ড খণ্ড করে দিত, তা হলে আমি খুশি হতাম | অত্যাচার যত বাড়বে, ততই আমাদের কাজের 
সুবিধে হবে । এ জাতটা ঘুমিয়ে আছে, মড়ার মতন ঘুমিয়ে আছে, শিরদাঁড়ায় আঘাত না করলে 
জাগবে না! 

আলোচনা আর বেশি দূর এগোল না। মোড়ের গাছতলায় কয়েকটি ছেলে বসে গুলতানি 
কবছিল, তার মধ্য থেকে একজন ছুটে এসে সামনে দাঁড়াল । ছেলেটিকে চেনা চেনা মনে হল 
ভরতের । আগেরবার দেখেছে, এ সেই দুদস্তি, ডানপিটে কিশোরটি, যার দুরস্তপনার শেষ নেই। কী 
যেন এর নাম, ক্ষুদিরাম ? 

ছেলেটি বলল, হেমদা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে । 

সে এমনভাবে ভরতের দিকে তাকাল, যেন দ্বিতীয় ব্যক্তির সামনে সে কথাটা বলা যাবে না। 
হেম তা অগ্রাহ্য করে জিজ্ঞেস করল, কী রে ক্ষুদি, কী হয়েছে? 

ক্ষুদিরাম বলল, হেমদা, আমায় একটা পিস্তল দিতে হবে । আপনার বাড়ি যাব ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৬৩ 


এটির রি রা জর রন রিনার বারের 
? 

ক্ষুদিরাম বলল, একটা সাহেবকে গুলি করব ! ম্যাজিস্ট্রেট সাহেব এখানে একজন আদাঁলিকে চড় 
মেরেছে । কেন মারবে ? সাদা চামড়া বলে যা খুশি তাই করবে ? কেন, আমরা শোধ নিতে পারি 
না? 

হেম বলল, তা বলে তুই সাহেবকে মারতে যাবি ? সাহেবদের কত ক্ষমতা তা বুঝিস ! পুলিশ ঠিক 
তোকে ধরে ফেলবে, তারপর ফাঁসি দেবে কিংবা কুকুরের মতন গুলি করে মারবে ! 

ক্ষুদিরাম বলল, ওসব আমি গ্রাহ্য করি না ! 

হেম এবার বিরাট ধমক দিয়ে বলল, আমার কাছে পিস্তল আছে তোকে কে বলল ? বখামি করার 
আর জায়গা পাসনি ! খবরদার, আর ওই সব কথা আমার সামনে বলবি না ! 

ক্ষুদিরাম ক্ষুপ্নভাবে ফিরে যাবার পর হেম বলল, ভরত দেখলে ? এ ছেলেটাকে কিন্ত সত্যেন 
এখনও দীক্ষা দেয়নি । তবু এই ধরনের ছেলেদের মধ্যে রক্তে আগুন জ্বলতে শুরু করেছে । এ 
রকম কয়েক হাজার ছেলে তৈরি হলে আমরা ব্রিটিশ সাম্রাজ্য কাঁপিয়ে দিতে পাবব না ? 


৭২ 


দাঁড়াও আমার আঁখির আগে-__ 

প্রথম পঙক্তিটি আসে আকাশ থেকে সহসা অশনিপাতের মতন । কোনও পূর্বপ্রস্তুতি থাকে না, 
মনের গহন কোণেও যেন এই চিন্তার অস্তিত্ব ছিল না। পর পর ঠিক এই চারটি শব্দ আগে কেউ 
সাজায়নি, যদিও কোনও শব্দই নতুন নয় । 

বজরার জানলা দিয়ে প্রায় কিছুই দেখা যায় না। অন্ধকার তেমন গাঢ় নয়, চৈত্র মাসের বাত্রিব 
আকাশ প্রায় পরিষ্কার, তবে এখনও চাঁদ ওঠেনি, কয়েকটি তারা ফুটেছে, অমাবস্যা গেছে ক'দিন 
আগে । এই তরল আধারে কিছুই স্পষ্ট দেখা যায় না, কিন্তু বোঝা যায় পৃথিবীর অস্তিত্ব । শোনা যায় 
জলের ছলছল শব্দ । 

অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে বসে আছেন রবীন্দ্রনাথ । ক'দিন ধরেই রাত্তিরবেলা 
খাওয়াদাওয়ার পর তিনি কুঠিবাড়ি ছেড়ে চলে আসেন বজরায়, এখানে একা থাকেন । অন্যদের 
তাড়াতাড়ি শুয়ে পড়ার নির্দেশ দিলেও রাব্রি-জাগরণ তাঁর অভ্যেস । একা বসে থাকেন চুপ করে, 
হঠাৎ কেন যেন মনটা খুব খারাপ হয়ে যায় । 

মানুষের মন কী ? নিজের মন কি নিজের বশীভূত নয় ? তা কি লাগাম-ছাড়া হয়ে যেমন খুশি 
রূপ নিতে পারে ? রবীন্দ্রনাথ নিজের মনকে সব সময় দমন করতে চান । স্বপ্নের কথা আলাদা, 
জাগ্রত সময়ে মন আর চেতনা এক পথে চালিত হবে । বিশেষত যে মন খারাপের কারণ বোঝা যায় 
না, তাকে প্রশ্রয় দেওয়া ঠিক নয় । অল্প বয়সের সেই ভাবালুতা, সেই যখন তখন মন খারাপের 
উপভোগ, সে সব দিন কবে শেষ হয়ে গেছে । এখন কত দায়িত্ব, কত ব্যস্ততা, এর মধ্যে মন খারাপ 
যেন অবাঞ্ছিত বিলাসিতা । 


৫৬৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হ্যা, দুশ্চিন্তার অনেক কারণ থাকতে পারে, আছেও, কিন্তু দুশ্চিন্তা আর মন খারাপ তো এক নয় । 
শোকতাপের সঙ্গেও এ রকম মন খারাপের কোনও সম্পর্ক নেই । দুশ্চিন্তা বা শোকের কারণগুলি 
অতি প্রত্যক্ষ । 

মন খারাপের সঙ্গে শরীর খারাপের সম্পর্ক আছে ? হ্ঠা, কিছুদিন ধরেই শরীর বেশ খারাপ । প্রায় 
প্রতিদিনই জ্বর হচ্ছে। একটা গুরুতর রোগের আশঙ্কা জমছে আস্তে আস্তে । একজন স্পেশালিস্ট 
দেখানো দরকার, কিন্তু তার সময় কোথায় ! জ্বরের জন্য শরীর দুর্বল লাগে, তা কারুকে জানানো 
যি পুরুষ মানুষের অসুখের কথা মা এবং স্ত্রীর কাছে লুকোনো যায় না! দু' জনের কেউই 

| 


না, ঠিক শরীর খারাপের জন্যও নয় । এর চেয়ে আরও বেশি শরীর খারাপ তুচ্ছ করে রবীন্দ্রনাথ 
অনেক কাজের মধ্যে ব্যাপৃত থেকেছেন, অথচ এবারে শিলাইদহে আসার পর থেকেই মনটা কেমন 
যেন অসাড় হযে আছে । বিশেষত সন্ধের পর আর কিছুই ভাল লাগে না । মনে হয়, এই যে এত 
কমোঁদ্যোগ, এত দায়িত্ব, এ সবই যেন তুচ্ছ । কী হবে এত কিছুর মধ্যে জড়িয়ে থেকে ? যদিও কেউ 
তাঁর ওপর জোর করে এই সব দাযিত্ব চাপিয়ে দেয়নি, সবই তাঁর স্বকৃত, এসব তাঁর ভাল লাগে । 
ভাল লাগে, তবু এক একসময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিতে, এই বৈপরীত্তের জন্য দায়ি ওই মন 
খারাপ । 

মাত্র গতকালই যেন এর কারণটা তাঁর কাছে কিছুটা স্পষ্ট হয়েছে । অল্প বয়েসে কোনও বিশেষ 
নারীর প্রতি আকুলতায় মন খারাপ হত । প্রেম নামে একটা বায়বীয় ধারণায় মত্ত হয়ে থাকা যেত 
সারাক্ষণ । এখন সে সব কোথায় ৷ ইদানীং তাঁর জীবন নারী-বর্জিত। এমনকী কৌতুক-হাস্য 
পরিহাস করার মতনও কেউ নেই । সেই জন্যই কি দিনের পর দিন কেটে যাচ্ছে, একটাও কবিতা 
লেখা হচ্ছে না। একটা নতুন গানের লাইন গুনগুন করে না মাথার মধ্যে । কবিতা আর গান জীবন 
থেকে বাদ হয়ে গেলে তিনি যেন আর আসল মানুষ থাকেন না । একটা নকল মানুষের মতন কাজ 
করে যান । 

গতকাল খাতা-কলম নিয়ে লিখতে বসেছিলেন । আশ্চর্য ব্যাপার, কলম হাতে ধরা রইল ৷ মাথা 
জুড়ে রইল রাজ্যের চিন্তা | যে-মানুষের কলম হাতে এলেই অনর্গল লেখা হয়ে যায়, একই দিনে পাঁচ 
ছ'টি কবিতা-গানও লিখে ফেলেছেন অনেকবার, সেই মানুষটি একটি লাইনও লিখতে পারলেন না। 
ঘণ্টাব পব ঘণ্টা কেটে গেল, এক সময় বাতি নিবিয়ে শুয়ে পড়লেন, তারপর অনেকক্ষণ ঘুম এল 
না। 

আজ আব লেখার সবঞ্জাম নিয়েই বসেননি । মন প্রস্তুত না হলে মিছে এই বিড়ম্বনা । আর 
কোনওদিনও কি কবিতা লিখতে পারবেন £ যদি বাগ্দেবী বিমুখ হন, তার পরেও কি বেঁচে থাকতে 
হবে ? এক একজন মানুষের জীবনের এক এক রকম আনন্দ ও পূর্ণতা বোধ থাকে । এক দিকে 
জমিদারি পরিচালনা, আর এক দিকে ব্রহ্মচর্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আচার্য হয়ে থাকাই কি 
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের পূর্ণতা ! যখনই একা হয়ে থাকেন, তখনই কি তাঁর মনে হয় না, কবিতা 
রচনাতেই তার প্রধানতম আনন্দ ? "ভাল যদি বাসো সখি, কী দিব গো আর-_ কবির হৃদয় এই দিব 
উপহার', এ গান কে রচনা করেছিল ? 

জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন রবীন্দ্রনাথ । তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্ত এই ধরণী 
যেন তাঁর দিকেই চেয়ে রয়েছে । 

এক সময় এসে গেল সেই পউক্তি : “দাঁড়াও আমার আঁখির আগে ! 

মন খারাপের যেমন কারণ থাকে না, স্বপ্নের যেমন যুক্তি নেই, তেমনি শিল্প সৃষ্টিরও উৎস বোঝা 
যায় না। কেউ কোথাও নেই, তবু মনে এল, দাঁড়াও আমার আঁখির আগে । এখানে প্রতিটি শব্দ 
অমোঘ | ‘আঁখির আগে'র বদলে ‘নয়ন সমুখে’ হতে পারে না। 

এর পরের পঙক্তিটি কী ? ভাবতে হল না, সঙ্গে সঙ্গেই এসে গেল, “তোমার দৃষ্টি হৃদয়ে লাগে' । 
এর আগে কি একটা ‘যেন’ দিলে ভাল হত ? না, দরকার নেই । “দৃষ্টি শব্দটা আছে বলেই তার পরে 


৫৬৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


‘হৃদয়ে’ দিতে হয়েছে । এখানে “হৃদয়ের বদলে “মরমে' চলে না । 

রবীন্দ্রনাথ আকাশের দিকে তাকালেন ৷ এর মধ্যে চাঁদ উঠেছে, অন্ধকারকে অনেকখানি ধবল 
করে ফেলেছে জ্যোৎস্না । 

তৃতীয় পঙক্তিটি চিন্তা করার আগেই একটা নিছক বাস্তব চিন্তা তাঁকে আঘাত করল । আজ একটি 
ছাত্রের জ্বর এসেছে, তার আবার বসন্ত রোগ দেখা দিল না তো ! রবীন্দ্রনাথ নিজের জ্বরের চেয়েও 
ছাত্রদের জন্য বেশি উদ্বিগ্ন । 
তির OO UD রুল রানা রানা TE EONS EE 

ধ নেই । 

মৃণালিনীর মৃত্যু নিয়ে বিশেষ শোক করার অবকাশই পাননি রবীন্দ্রনাথ । তখন রেণুকাকে বাঁচিয়ে 
রাখাই ছিল প্রধান কাজ | মৃতদের থেকে জীবিতের দাবি বেশি । বরাবরই শীর্ণ আর দুর্বল রেণুকা, 
কিন্তু মনটি সুক্ষ্ম, অনুভূতিপ্রবণ, তার দিকে তাকালেই মায়ায় বুক টনটন করে ওঠে । যতই অর্থসংকট 
থাক, তবু রেণুকার চিকিৎসার জন্য কার্পণ্য করেননি রবীন্দ্রনাথ । চিকিৎসকরা হাওয়া বদলের পরামর্শ 
দিয়েছিলেন, তাই সদলবলে রবীন্দ্রনাথ চলে গিয়েছিলেন আলমোড়ায় । জামাতাটি অপদার্থ, তাকে 
দিয়ে তো কোনও সাহায্যই হয় না, বরং তার জন্যও অর্থ ব্যয় করতে হয় । পাহাড়ে গিয়েও রেণুকার 
জ্বর কমেনি, কাশি কমেনি । এক সময় সে নিজেই ফিরে যেতে চাইল । 

এমনই ব্যাধি, যার কোনও ওষুধ নেই । শরীরটা একটু একটু করে ক্ষয় হয়ে যায়। গায়ে রোদ 
লাগলে উপকার হতে পারে শুনে রবীন্দ্রনাথ বাড়ির ছাদে মেয়ের জন্য একটা কাচের ঘর বানিয়ে 
দিলেন । সেখানে তিনি মেয়ের পাশে বসে থাকতে চান, রেণুকাই তাতে আপত্তি করে, সে বারবার 
তাড়া দিয়ে বলে, বাবা, তোমার কত কাজ, তুমি যাও, তুমি আমার জন্য সময় নষ্ট কোরো না। 

রেণুকা টের পেয়ে গিয়েছিল, তার সময় আর বাকি নেই । একদিন সে বাবার হাত চেপে ধবে 
ফিসফিস করে বলেছিল, বাবা, ওঁ পিতা নোহসি বলো । আমার কানে কানে শোনাও । 

সেই দিনই সে চলে গেল । শেষের দিকে তো বোঝাই গিয়েছিল যে তাকে আর ধরে রাখা যাবে 
না, বরং সে কষ্ট পাচ্ছে দেখে কারুর কারুর মনে হয়েছিল, তার চলে যাওয়াই ভাল | ক্ষয় রোগ 
ছোঁয়াচে, অনা ছেলে মেয়েদের রক্ষা করার জন্য পরিশুদ্ধ করা হল সারা বাড়ি । 

সন্তান বিয়োগের ব্যথা কারুকে বোঝানো যায় না । অনেকেই অবাক হয়েছিল, রেণুকার মৃত্যু তার 
পিতা এমন শান্তভাবে মেনে নিলেন কী করে ? এ যেন বিধাতার অভিপ্রায় জেনে তার জন্য শোক 
করতে নেই । বরং এর পরেই সতীশের মৃত্যুতে রবীন্দ্রনাথ বেশি উতলা হয়ে পড়লেন । 

সতীশচন্দ্র রায়ের মতন এমন প্রাণবন্ত যুবা, সর্বক্ষণ কত রসে মাতোয়ারা, রবীন্দ্রনাথের এত বড় 
ভক্ত কমই আছে ৷ শুধু রবীন্দ্রনাথের সান্নিধ্য পাবার জন্য সে স্বল্প বেতনে শিক্ষক হয়ে যোগ দেয় 
শাস্তিনিকেতনের বিদ্যালয়ে । শিক্ষক হিসেবেও সে একটি অমূল্য রত্ন, ছাত্রদের সঙ্গে তার বন্ধুর মতন 
সম্পর্ক, ক্লাসের বাইরেও সে ছাত্রদের কত বই পড়ে শোনায় । রবীন্দ্রনাথ ঠিক এই রকম শিক্ষকই 
চান। সতীশ রবীন্দ্রনাথের প্রতিটি রচনা নিয়ে উৎসাহে লাফালাফি করে, নিজেও সে ভাল কবিতা 
লেখে, সেই সতীশ কোথা থেকে বসন্ত রোগ বাধিয়ে এল । রবীন্দ্রনাথ তখন কলকাতায় । সতীশের 
উঠল । রবীন্দ্রনাথ ঠিক করলেন অজিতকে তিনিই সঙ্গে নিয়ে যাবেন। যাবার আগে দু একটা কাজ 
সেরে নিতে হবে । 

দেরি হয়ে গেল, তাতেই খুব দেরি হয়ে গেল। বসস্ত রোগের প্রকোপ যে কী সাঙ্ঘাতিক হতে 
পারে রবীন্দ্রনাথ বুঝতে পারেননি । শেষ দেখাও হল না, ওঁরা পৌঁছবার আগেই সতীশ শেষ বারের 
মতন অজিত অজিত বলে আর্ত চিৎকার করে ঢলে পড়ল । রেণুকা চলে গিয়েছিল ভাদ্র মাসে, 
সতীশ গেল মাঘ মাসে । | 

অজিত বন্ধুর ওই আকুল আহ্বানের কথা শুনে মূ্ছিত হয়ে পড়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের শোক 
করার সময় নেই । তাঁর বুক ফেটে যাচ্ছে, তবু এরই মধ্যে এখান থেকে সব কটি ছাত্রকে সরাবার 


৫৬৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ব্যবস্থা করতে লাগলেন । পরের বাড়ির ছেলে সব, বাপ-মা ভরসা করে পাঠিয়েছে, একবার যেখানে 
বসন্ত রোগ ঢোকে সেখানে সংক্রমণের পুরোপুরি সম্ভাবনা থাকে । 

স্কুল বন্ধ করে দেওয়া যায় না। তাই ছাত্র ও শিক্ষকদের আনা হয়েছে শিলাইদহে । বীরভূমের 
রুক্ষ মাটির বদলে পদ্মা পারের এই বৃক্ষময় দেশে এসে ছাত্ররা খুব ফুর্তিতে আছে । এত বড় নদীও 
তারা দেখেনি । রবীন্দ্রনাথ কিছুদিন ধরেই ভাবছিলেন, আশ্রম-বিদ্যালয়টিকে শান্তিনিকেতন থেকে 
পাকাপাকিভাবেই সরিয়ে নেওয়া যায় কি না। শান্তিনিকেতনের জমি তাঁর নিজস্ব নয়, দেবেন্দ্রনাথের 
সম্পত্তি । তাঁর অনা ভাই ও ভ্রাতুস্পুত্ররা কেউ কেউ সেই সম্পত্তির দাবিদার মনে করে, সেই হেতু 
বিদ্যালয়টির ওপর অযাচিত খবরদারি করারও যেন তাদের অধিকার আছে। দু-একটা অপ্রীতিকর 
ব্যাপার এর মধ্যে ঘটে গেছে। 

এর মধ্যে শিলাইদহেব কাছাকাছি গ্রামেও বসন্ত রোগ শুরু হয়ে গেছে । যে-কোনও সময় এই 
রোগ মহামাবীর রূপ ধারণ করতে পারে । 

জ্রাক্রান্ত ছেলেটির কথা চিন্তা করতে করতে রবীন্দ্রনাথ আবার মন ফেরালেন । এতদিন পর 
আবার মাথায় কবিতা আসছিল, এখন অন্য চিন্তা থাক না। ছেলেটির শুধু জ্বর হয়েছে । আর কিছু 
না। বাচ্চাদের তো জ্বরজারি হয়ই শাঝে মাঝে । 

আকাশে দিকে একটুক্ষণ তাকিয়ে থাকতেই এসে গেল পরের কয়েকটি পঙউক্তি : 


‘আকুল আলোকে’ কি ঠিক হল ? অপরূপ-এর পর আবার দুটি অ দিয়ে শব্দ । কয়েকবার পঙক্তি 
দুটি উচ্চাবণ কবলেন ববীন্দ্রনাথ । ঠিকই শোনাচ্ছে, আকুল শব্দটি এখানে দরকার । কুল কিনারাহীন 
এই আলোর ব্যপ্তি । 

এটা কবিতা, না গান ? মনের মধ্যে একটু একটু বেহাগের সুর এসে যাচ্ছে । যেন গান হওয়াই 
এর দাবি । দাঁড়াও, আমার আঁখির আগে...না, কমা দেবার দরকার নেই । সে এসে দাঁড়িয়েছে, আমি 
তাকে দেখতে পাচ্ছি ! 

আবার বাধা পড়ল, কে যেন ডাকল, গুরুদেব, ঘুমিয়ে পড়েছেন নাকি ? 

সেরেস্তার কর্মচারীরা সবাই জানে, রাত্রে জমিদারমশাই লেখালিখি করেন, সে জন্য কেউ কোনও 
কাজের কথা নিষেও বিরক্ত কবতে আসে না। কিন্তু শান্তিনিকেতন থেকে যে শিক্ষকরা এসেছেন, 
তাঁরা জানেন না। 

কোনও দুঃসংবাদ এসেছে ভেবে রবীন্দ্রনাথ তাড়িঘড়ি বাইরে চলে এলেন । 

ভূপেন্দ্ৰনাথ সান্যাল নামে শিক্ষকটি বললেন, গুরুদেব একটা খবর দিতে এলাম-_ 

ব্ৰহ্মচৰ্য বিদ্যালয় স্থাপনের সময় ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে বলেছিলেন, আপনি এই 
আশ্রমের গুরুদেব । সবাই আপনাকে গুরুদেব বলেই সম্বোধন করবে । কিন্তু তখন তা বিশেষ 
চলেনি । সতীশ এসে গুরুদেব বলা শুরু করেছিল । ছাত্রদেরও সে বলত, তোমরা ওঁকে কী বলে 
ডাকবে £ রবীন্দ্রবাবু তোমাদের মুখে মানায় না, তোমাদের ববীন্দ্রদাদাও হতে পারেন না। আর 
রবীন্দ্রকাকা কিংবা রবীন্দ্রজ্যাঠাও বিদঘুটে শোনাবে । তোমরা সবাই বলবে গুরুদেব ! এখন সেই 
ডাকটিই চালু হযে গেছে। তাই শুনে বন্ধু প্রিয়নাথ সেন রবীন্দ্রনাথকে ঠাট্টা করে বলেছিলেন, সে 
কী, ছিলে কবি, হয়ে গেলে গুকদেব ? কবিকে কি গুরুর ভূমিকায় মানায় ? এর পরে প্রণয় কাব্য 
লিখবে কী করে ? 

রবীন্দ্রনাথ ব্যস্ত হয়ে বললেন, কী হয়েছে ? কী হয়েছে ? ছেলেদের কারুর__ 

ভূপেন্দ্ৰ বললেন, আজ্ঞে না। ছেলেরা সব ঠিকই আছে । তবে মোহিতবাবু নদীর ঘাটে পা ধুতে 
গিয়ে আছাড় খেয়ে পড়েছেন । খুব কাতরাচ্ছেন। বোধহয় পা ভেঙেছে। 

রবীন্দ্রনাথ শুধু স্বস্তির নিশ্বাস ফেললেন না, হাসলেন পর্যন্ত । এই নিয়ে তিনজন হল । ছাত্রদের 


৫৬৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিয়ে উদ্বেগ থাকার কথা, তার বদলে শিক্ষকরাই নানান কাণ্ড ঘটাচ্ছেন। নদী-নালার দেশে 
ঘোরাফেরার অভ্যেস নেই, এর আগে আরও দু" জন শিক্ষকের পা মচকেছে। পদমযাদার প্রতি 
শিক্ষকদের এই অবহেলা মোটেই স্বাভাবিক নয় । 

মোহিতবাবুর পা ভেঙেছে না মচকেছে তা দেখার জন্য এই রাত্রে রবীন্দ্রনাথের ছুটে যাবার কোনও 
প্রয়োজনীয়তা নেই । আপাতত তিনি নিজেই নিজের পদদেবা করুন| এই কথাটা বুঝিয়ে দেবার 
পরও ভূপেন্দ্র নড়লেন না। তাঁর বোধহয় ব্যাঙ ও ঝিঝির ডাকে ঘুম আসছে না। তিনি একটু 
গল্পগুজব করতে চান | শুরু করলেন, এ কথা সে কথা । 

রবীন্দ্রনাথ কিছুতেই কারুকে চলে যেতে বলতে পারেন না । কারুকেই বলতে পারেন না, এখন 
আমি ব্যস্ত আছি, আপনি পরে আসবেন । এমনই তাঁর সৌজন্যবোধ যে অতি তুচ্ছ, অকিঞ্চিতকর 
কথাবার্তা শোনার সময়েও সামান্য বিরক্তির রেখা ফুটে ওঠে না তাঁর মুখে । এখন তার মনের মধ্যে 
যে একটি অসমাপ্ত কবিতা পাখির মতন ছটফট করছে, সে কথা কী করে এই ব্যক্তিকে বোঝাবেন ! 

ভূপেন্দ্ৰ বাজারদর থেকে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত নানা কথা বলে যেতে লাগলেন, রবীন্দ্রনাথ হঁ, তাই 
তো, সে তো বটেই বলে দায় সারছেন । এক সময় ভূপেন্দ্র বললেন, আচ্ছা গুরুদেব, ইংরেজরা যে 
এই বাংলাকে ভাগ করতে চলেছে, এতে আমাদের সর্বনাশ হয়ে যাবে না ! আপনি কী মনে করেন ? 

রবীন্দ্রনাথ বললেন, সে বিষয়ে তো আর উচ্চবাচ্য শোনা যায় না। মনে হয়, ইংরেজ সরকার ভুল 
বুঝতে পেরেছেন । লর্ড কার্জন ইংল্যান্ডে রয়েছেন, আর তো বঙ্গভঙ্গের সম্ভাবনা দেখি না। ও 
বিষয়ে উত্তেজিত না হয়ে এখন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি বোধহয় । 

শেষ ইঙ্গিতটি বুঝতে পেরে ভূপেন্দ্র নমস্কার জানিয়ে বিদায় নিলেন । 

নিজের কক্ষে ফিরে এলেন রবীন্দ্রনাথ, কিন্তু কবিতাটি এর মধ্যে অস্তহিত হয়ে গেছে । লাইনগুলি 
মনেই পড়ছে না। কাগজে লেখেননি, মনে মনে রচনা করছিলেন, তবে কি চিরতরে হারিয়েই 
গেল ? না, অনেক সময় আবার ফিরে আসে । “দাঁড়াও আমার আঁখির আগে’, এই প্রথম লাইনটি 
মনে গেঁথে গেছে, পরে কবিতাটা আবার লিখতে হবে । 

এবার তিনি একতাড়া কাগজ ও কলম নিয়ে বসলেন । কবিতা অতি সৃন্ষ্স শিল্প, জোর করে লেখা 
যায় না। গদ্য তবু সম্ভব । বঙ্গদর্শনের জন্য নৌকাডুবি উপন্যাসের কিস্তি লেখা যে বাকি পড়ে 
যাচ্ছে। 

লিখতে লিখতে লেখার টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এক সময় | হ্যাজাক বাতিটা 
জ্বলতেই লাগল এক পাশে । * 

পরদিন সকালেই খবর পাওয়া গেল, সেই ছাত্রটির জ্বর কমেনি, মুখে বসন্তের গুটি উঠেছে। তা 
হলে আর এখানে থাকা সম্ভব নয় । অচিরেই পাততাড়ি গুটিয়ে দলবল নিয়ে ফিরতে হবে 
কলকাতা । 


৭৩ 


স্বামী ও স্ত্রী দুজনেরই খুব বাসনা ছিল, দুটি কন্যার পর তাদের তৃতীয় সন্তানটি হবে পুত্র । পুত্রই 
বংশের ধারা বহন করে নিয়ে যায় । অভিজাত বংশে পুত্রই খেতাব ও সম্পত্তির উত্তরাধিকারী হয় । 
কার্জন তার ভাবী পুত্র-সস্তানের নামও ঠিক করে রেখেছিলেন । ভারী সুন্দর নাম, ইরিয়ান 
ডোরিয়ান । কিন্তু হায়, নিয়তির বিচিত্র কৌতুক কে বুঝতে পারে ! যথাসময়ে মেরি আবার একটি 
কন্যার জন্ম দিয়েছিলেন । মেরি তখন ইংল্যান্ডে, কার্জন কলকাতায় । খবর পেয়ে কার্জন নিজে তো 


৫৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিরাশ হয়েছিলেন বটেই, কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হয়েছিলেন স্ত্রীর জন্য । মেরির দৃঢ় বিশ্বাস ছিল, 
এবার তিনি পুত্রবতী হবেনই, এই ব্যর্থতায় তিনি বোধ হয় ভেঙে পড়বেন । কার্জন মেরিকে সাস্তবনা 
দিয়ে চিঠি লিখলেন, মেয়েরও একটি মিষ্টি নাম রাখলেন নালডেরা । অধিকাংশ ইংরেজ পরিবারেই 
দশ-বারোটা নাম ঘুরিয়ে ফিরিয়ে রাখা হয়, জর্জ আর মেরি, স্মিথ আর জুলি, হ্যারি আর পামেলা প্রায় 
প্রতি ঘরে | কার্জনের ঝোঁক অপ্রচলিত, অসাধারণ নামের দিকে | 

আতুর অবস্থা কাটিয়ে ওঠার কিছুদিন পরেই অজ্ঞাত এক রোগের বীজাণু সংক্রমণে গুরুতর অসুস্থ 
হয়ে পড়েছিলেন মেরি । কার্জন যখন লন্ডনে এসে উপস্থিত হলেন, তখন মেরির একেবারে মরণাপন্ন 
অবস্থা, চিকিৎসকরা কোনও ভরসা দিতে পারছেন না। পত্নীর শষ্যাপার্থে উপবিষ্ট কার্জনকে দেখে 
তীর পূর্বপরিচিতরা প্রায় চিনতেই পারে না। কোথায় সেই অহংকারী, বলদৃপ্ত পুরুষ ? কার্জনের 
মুখখানি বক্তশূন্য, চোখ দুটি বিপন্ন বালকের মতন । মেরি অকালে চিরবিদায় নিলে কাজনও যেন 
আর বাঁচবেন না । এ শুধু তীব্র ভালবাসা নয়, পরম নির্ভবতা ৷ কার্জনের স্বভাবই এমন । এ পর্যন্ত 
কারুর সঙ্গে তাব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়নি । স্কুল কলেজ জীবনের সাথিদের সঙ্গেও খোলামেলা কথাবার্তা 
আত্মস্তরিতা কখনও চাপা দিতে পারেন না। একমাত্র মেরিই প্রকৃতপক্ষে তার অধীঙ্গিনী, তার 
নর্মসঙ্গিনী | মেরির কাছে তার কোনও কথাই গোপন থাকে না, মেরির সামনে তিনি অনায়াসে 
ছেলেমানুষি করতে পারেন । 

মেরি চলে গেলে তিনি বাঁচবেন কী করে ? চিকিৎসকদের কথাতেও কার্জনকে হাসপাতালে মেরির 
কক্ষ থেকে সরানো যায না । কার্জন এক দৃষ্টিতে চেয়ে বসে থাকেন মেরিব মুখের দিকে | মেরির দু' 
চক্ষু বোজা, কথা বলাবও শক্তি নেই, কিছুই খেতে পারছেন না । যেন যে-কোনও মুহুর্তেই প্রাণবায়ু 
নির্গত হয়ে যাবে । 

এক সময় মনে হল, মেবি ফিসফিস করে কী যেন বলছেন আপন মনে । 

কার্জন ব্যস্ত হযে নিজেব কান ঝুঁকিযে দিলেন মেরির ঠোঁটে কাছে। 

খুব অস্পষ্টভাবে শুনতে পেলেন, মেবি বলছে, ইরিযান-ডোবিয়ান, আমাদেব ছেলে, সে এল না। 
তোমাকে আমি পুত্রসন্তান দিতে পারলাম না । 

কার্জন ব্যাকুলভাবে বললেন, ডারলিং, ও নিয়ে একদম চিন্তা কোরো না। নালডেরা তো 
এসেছে । কী সুন্দব ফুটফুটে মেয়ে, ওকে নিয়েই আমরা সন্তুষ্ট থাকব | ইরিযান-ডোরিয়ান পরে 
আসবে । 

মেরি মাথা নাডাবার চেষ্টা করে ক্রিষ্ট কণে বললেন, না, আর মে আসবে না। আমি শেষ হয়ে 
যাচ্ছি। শেষ । 

কার্জন বললেন, আমবা দুজনেই একদিন শেষ হয়ে যাব । আমরা চলে যাবার পর আমাদের 
ছেলে রইল কি মেয়ে রইল, তাতে কী আসে যায় ! 

মেরি বললেন, আমি আগে চলে যাব । তোমাকে ছেড়ে__ 

কার্জন বললেন, তা হলে আমারও বেশি দেরি হবে না। মেরি, প্রিয়তমে, যদি স্বর্গ বলে কিছু 
থাকে, সেখানে গিয়ে তৃমি আমার জন্য অপেক্ষা করবে তো ? 

মেরি হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যা জর্জ, আমি অপেক্ষায় থাকব । আমাদের দুজনের সমাধি হবে 
পাশাপাশি, মার্বেল পাথরের দুটি মুর্তি গড়াতে বলে দিয়ো, সেই মূর্তি দুটি চেয়ে থাকবে মুখোমুখি । 

তারপর মেরি চোখ বুজলেন । 

এর পরেও নিয়তির বিচিত্র খেলা চলল | নিয়তিই যেন একেবারে যমের দুয়ার থেকে ফিরিয়ে 
আনল মেরিকে । চিকিৎসকদের হতবাক করে দিয়ে হঠাৎ দ্রুত সুস্থ হয়ে উঠতে লাগলেন মেরি । 
সঙ্কট কেটে গেল । 

কার্জন আবার চাঙ্গা হয়ে উঠলেন । লন্ডনের অভিজাত সমাজ তাকে পাবার জন্য উন্মুখ হয়েছিল, 
কার্জন শুর করলেন মেলামেশা । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৬৭৯ 


কার্জন যদিও দ্বিতীয় বারের জন্য ভারতের গভর্নর জেনারেল পদে নিয়োগপত্র পেয়ে গেছেন, 
কিন্তু তার পরিচিতরা অনেকে বলাবলি করতে লাগল, কার্জনের আর ভারতে ফিরে না যাওয়াই 
উচিত । ওই অস্বাস্থ্যকর দেশে বেশিদিন থাকার দরকার কী ? মেরির যা শরীরের অবস্থা, তার পক্ষে 
এখন কলকাতায় ফেরার প্রশ্নই ওঠে না। কার্জনের শরীর ভাল থাকে না মাঝে মাঝে | লন্ডনে 
থাকলে শুধু যে স্বাস্থ্যোদ্ধাব হবে তাইই নয়, আরও বড় কাজের জন্য তিনি চেষ্টা চালাতে পারবেন । 
কার্জন কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন না ? তার যোগ্যতা কম কীসে ? শুধু গভর্নর জেনারেল 
হয়ে তিনি সন্তুষ্ট থাকবেন কেন ? প্রধানমন্ত্রী হলে তিনি সমস্ত গভর্নর জেনারেলদের চালনা করতে 
পারবেন । 

মেরিরও সেরকমই ইচ্ছে । তার মতে, তার স্বামীই প্রধানমন্ত্রী পদের যোগ্যতম ব্যক্তি | মেরি 
জানেন, তিনি আমেরিকান বলে ইংল্যান্ডের অভিজাত সমাজের অনেক মহিলারা তার আদব-কায়দার 
জ্ঞানের অভাব কিংবা বাড়াবাড়ি দেখে আড়ালে হাসাহাসি করে । প্রধানমন্ত্রীর স্ত্রী হলে আর কেউ 
পরিহাস করার সাহস পাবে? 

কার্জন অবশ্য ভারতে ফেরার জন্য বদ্ধপরিকর । প্রধানমন্ত্রিত্ব লাভের উচ্চাকাঙক্ষা তার আছে 
অবশ্যই, কিন্তু তার জন্য ব্যস্ততার কী আছে ? কোনও কাজ অর্ধসমাপ্ত রেখে ফেলে চলে আসা 
কার্জনের স্বভাববিরুদ্ধ। ভারতে তার আরবন্ধ কার্যগুলি সম্পন্ন করতেই হবে । সমস্ত স্তরেব 
কর্মচারীদের মধ্যে কঠোর নিয়ম-শৃঙ্খলা প্রবর্তনের জন্য তিনি বদ্ধপরিকর | বেঙ্গল প্রেসিডেন্সি 
অরাঁৎ বঙ্গদেশ টুকরো টুকরো করার যে প্রস্তাব তোলা হয়েছে, তাও কার্যকর করতে হবে । তিনি 
এমন একটা ব্যবস্থা করে আসতে চান, যাতে ভারতবাসী চিরকালের জন্য মনে করে যে সেখানে 
ইংরেজ শাসন অতি আদর্শ এবং দৈব আশীর্বাদ ! তা ছাড়া সেনাবাহিনীর প্রধান লর্ড কিচনারের সঙ্গে 
তার যে মতবিরোধ শুরু হয়েছে, তার মীমাংসা না করে ভাবত ছেড়ে চলে এলে সেটা পরাজয়েব 
মতন মনে হবে না ! কোনও ব্যাপারেই পরাজয় স্বীকার করা জর্জ ন্যাথানিয়েল কার্জনের ধাতুতে 
নেই । 

নিয়তি কার্জনকে নিয়ে যে পাশা খেলছে তার একটি অতি শক্তিশালী খুঁটি হল ভারতেব সেনাধ্যক্ষ 
লর্ড কিচনার | দক্ষিণ আফ্রিকার যুদ্ধজয়ী এই কিচনাব আপামর ইংরেজ জনসাধারণের কাছে জাতীয 
বীরের সম্মান পায়। কার্জন নিজেই কিচনারকে ভারতের সেনাপতিত্ব করাব জন্য আহ্বান 
জানিয়েছিলেন । ইংরেজরা যাকে এত বড় বীর মনে করে সে কার্জনের অধীনে কাজ কববে, এতে 
কার্জনের অহমিকা তৃপ্ত হবে । 

কিন্ত কিচনার কারুর অধীনে থাকার পাত্র নন। দন্ত ও আত্মাভিমানে তিনি কার্জনের চেয়ে 
মোটেই কম যান না । ববং বলা যায়, কুটবুদ্ধি ও মানবচরিত্র বোঝার ক্ষমতা কার্জনের চেযেও তার 
বেশি । এই দুজনের চেহারা ও চরিত্র যেন সম্পূর্ণ বিপরীত । কার্জন রূপবান ও সুপুরুষ, আর 
কিচনার এক প্রবল আকর্ষণীয় ব্যক্তিত্ব প্রায় সওয়া ছ' ফুট লম্বা, সেই রকমই স্বাস্থ্যবান, কিচনার 
যেন প্রায় একটি দৈত্য, মস্ত বড় মুখখানিতে প্রধান দ্রষ্টব্য তার গোঁফ | কার্জন কথা বলেন শান্ত 
গম্ভীর স্বরে, প্রতিটি শব্দ মেপে আর কিচনারের কণ্ঠে যেন বাঘের গর্জন । কার্জন অভিজাত ভদ্রতার 
প্রতিমূর্তি আর কিচনারের নিষ্ঠুরতার বহু কাহিনী প্রচলিত । খারটুম জয় করে সেখানকার নেতা 
মেহদির মুণ্ড কেটে আনার পর কিচনার সেটাকে রেখে দিয়েছিলেন নিজের টেবিলে । করোটিটা 
পরিষ্কার করে সোনা বা রুপো দিয়ে বাঁধিয়ে তারপর সেটা দিয়ে একটা দোয়াতদান বা পানপাত্র 
বানাবার ইচ্ছে ছিল তার । খবর পেয়ে স্বয়ং মহারানি ভিক্টোরিয়া সেই মুগুটিকে কবর দেবার অনুরোধ 
জানান । 

কার্জন বিবাহিত এবং পত্বী-প্রেমে মুগ্ধ, কিচনার বিবাহ করেননি, কিন্তু অনেক রমণী পরিবৃত হয়ে 
থাকতে পছন্দ করেন । ইংলন্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্রবধূর সঙ্গেও তার বন্ধুত্ব আছে। সিমলা ও 
কলকাতায় কিচনারের দুটি আস্তানা । এই দুটি প্রাসাদই প্রচুর লুঠিত সামগ্রী দিয়ে সজ্জিত । কার্জন 
যেমন মাঝে মাঝে বড় বড় পার্টি দেন, তাঁকে টেকা দিয়ে কিচনার আরও বেশি আড়ম্বর ও ব্যয়বহুল 


৫৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পাটি দিতে শুরু করেছেন । যেদিন বিশেষ অন্তবঙ্গ পীচ-ছ'জনকে নেমন্তন্ন করেন, সেদিন বেরোয় 
সোনাব সেট । কাপ, প্লেট, থালা, গেলাস, কাঁটা-চামচ সব খাঁটি সোনার । সমস্ত অর্থই খরচ হয় 
সেনাবাহিনীর তহবিল থেকে । হিসাববক্ষকবা আপত্তি জানালে কিচনার তা তোয়াক্কা করেন না। 
কিচনারের নিজস্ব জুডিগাডিটি টানে দুটি বিশালকায় কুচকুচে কালো ঘোড়া, অমন ঘোডা এদেশে বুঝি 
আব একটিও নেই ৷ সহিস বাখেন না । প্রায়ই কিচনার নিজেই সে গাড়ি চালিয়ে হাওয়া খেতে যান, 
এক হাতে বাশ ধরা, অন্য হাতে চুরুট, কিচনার যখন প্রচণ্ড জোরে সেই গাড়ি হাঁকিয়ে যান, 
কলকাতাব নাগরিকবা শঙ্কামিশ্রিত মুগ্ধতায় হাঁ করে চেয়ে থাকে । 

এ হেন কিচনারেব সঙ্গে কার্জনেব যে সংঘাত বাধবে তা যেন অবধারিত । 

কিচনার আসবাব আগে থেকেই কার্জন সেনাবাহিনীকে চটিয়ে রেখেছেন । অধিকাংশ ব্রিটিশ 
সেনাই ভারতীয়দের মানুষ বলেই গণ্য করে না। সব সময় মনের মধ্যে একটা তীব্র ঘৃণা জাগিয়ে 
রাখাই যেন একটা দেশকে পদানত করার সফলতম উপায় । কুকুর-বিডালকে যেমন যখন-তখন 
লাথি মাবা যায, সেইবকম ভাবতীয় কর্মচারীদেবও লাথি-চড-ঘুঁষি মারতে বিবেকের কোনও দায় 
নেই | আদালি, পাচক, সহিস [শ্রণীব লোকবা এই বকম মার খেয়ে কখনও কখনও মরেও যায়, 
কেউ তা নিযে মাথা ঘামায না। অনেক দিন থেকেই এরকম চলে আসছে, লেফটেনান্ট গভর্নর বা 
ভাইসবযেব মতন উচ্চ পদাধিকাবীদেব কাছে এসব খবর পৌছায না, পৌঁছলেও কান দেন না। কিন্তু 
প্রতিটি খুঁটিনাটি বিষয়ে কার্জনেব নজব, ইংরেজদেব কোনও রকম বর্বর ব্যবহার তিনি সহ্য করতে 
বাজি নন | কার্জনেব মতে, ইংবেজবা তো শুধু এ দেশ শাসন বা শোষণ করতে আসেনি, তারা এই 
মুর্খ, দবিদ্র দেশের মানুষদেব সভাতা দান কবতে এসেছে । এ দেশেব শিল্প-পুবাকীর্তিগুলি দেখলে 
বোঝা যায়, এককালে এবা সম্পন্ন ছিল, সভ্য ছিল, এখন একেবারে অধঃপতিত হয়ে গেছে। 
নিজেদেব দেশ শাসন কবাব ক্ষমতাও এদেব নেই, তাই তো ইংরেজরা দেশ শাসনের দায়িত্ব বহন 
কবতে এসেছে, এদেব আবার সভা কবতে এসেছে । শ্বেতাঙ্গরা স্বেচ্ছায় এই কৃষ্ণাঙ্গদেব দায়িত্বের 
বোঝা কাঁধে তুলে নিয়েছে । এদেব সামনে ইংবেজবা যদি অভদ্র, অশোভন বা বর্বরোচিত ব্যবহার 
কবে, তাতে তো ইংবেজ জাতিধই দুনমি হয় | ইংরেজবা যে শিক্ষায়, সভ্যতায়, ভদ্রতায় চূড়াস্ত 
শিখবে অবস্থান কবছে, তা এদেব সব সময় বোঝানো দরকার । তা ছাড়া, ইংবেজ সরকার এ দেশে 
উপহাব দিয়েছে একটা সুষ্ঠ বিচাববাবস্থা, সেখানে শ্বেতাঙ্গ অপরাধীদেরও শাস্তি পেতে হবে । নইলে 
বিচাববাবস্থাব নিবপেক্ষতা থাকবে কী কবে ? 

ইংবেজ কর্মচাবী, সেনাবাহিনী বা চা-বাগানেব মালিকরা কারুর ওপর নৃশংস অত্যাচার করেছে 
শুনলেই কার্জন ব্যবস্থা নিতে তৎপর হয়ে ওঠেন । বুটের আঘাতে কোনও নিরীহ মানুষকে মারার 
জনা কোনও ইংবেজকে (সেনাবাহিনীতে নিযুক্ত করা হয় না । সে বকম ঘটনা ঘটলে ইংরেজ সৈন্যও 
নিস্তার পাবে না ৷ চা বাগানের মালিকবা নিজেদেব এলাকাটাকে নিজস্ব সাম্রাজ্য মনে করে, কুলিরা 
যেন ক্রীতদাস, তাদেব বেত্রাঘাত করা কিংবা কুলি রমণীকে উলঙ্গ করিয়ে ঘোরানোর কথা প্রায়ই 
শোনা যায, কার্জন সঙ্গে সঙ্গে ওইসব অপবাধী দেব বিকদ্ধে ব্যবস্থা গ্রহণেব আদেশ দেন । 

এই নিযে সেনাবাহিনী ও ইংবেজ ব্যবসাযীদের মধ্যে বিক্ষোভ, দানা বাঁধতে শুরু করেছে। 
কার্জনের খুব কাছাকাছি লোকরাই যে তাঁব এত বাড়াবাড়ি পছন্দ কবছেন না তা তিনি বুঝতে পারেন 
না। চুড়ান্ত ব্যাপাব ঘটেছিল, নবম ল্যা্সাব বাহিনীব একটি ঘটনায় । 

এই অশ্বাবোহী বাহিনী অতি সুখাত ও সেনাবাহিনীর গর্ব। ব্রিটেনের বনেদি বড় বড ঘরের 
ছেলেবা ছাডা অন্য কেউ এ বাহিনীর অন্তর্ভুক্ত হবাব সুযোগ পায় না। প্রতিটি স্বাস্থ্যবান তরুণের 
পোশাক স্বর্ণখচিত, বহুমূল্য ও উজ্জ্বল, তাদের বীরত্বেরও প্রসিদ্ধি আছে। দক্ষিণ আফ্রিকায় বুয়রদের 
বিরুদ্ধে তারা সাহসের সঙ্গে লড়াই করেছে । দক্ষিণ আফ্রিকা থেকে তারা সরাসরি এসেছে ভারতে, 
তাদের স্থান হয়েছে শিযালকোট সেনাবাসে ৷ প্রথম দিন দীর্ঘপথ পেরিয়ে পৌঁছবার পর শুরু 
হয়েছিল দারুণ খানাপিনা । সেই সঙ্গে নাচ-গানের হুল্লোড । কিছুটা নেশা হবার পর কয়েকজন 
যুবকের মনে হল, ভারতেব মেয়েরা কী রকম ? একটু চেখে দেখলে হয় না ? দক্ষিণ আফ্রিকার যুদ্ধের 


৫৭১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সময় প্রচুর নারীর ওপর বলাৎকার করা হয়েছে, ভারতের নারীরা কি তাদের চেয়ে আলাদা ? 

আটু নামে একজন আদাঁলি ছিল সেখানে, তাকে হুকুম করা হল, এই, কয়েকটা মেয়ে জোগাড় 
করে আন তো! 

আটু রাজি হল না। যতই নিচু পদের হোক, সেও একজন সরকারি কর্মচারী । ওপরওয়ালার 
লালসা মেটাবার জন্য নারী সংগ্রহ করা তার কাজ নয় । গোঁয়ারের মতন মুখের ওপর বলে দিল সে 
কথা । তাকে ভীতি প্রদর্শন, বখশিসের লোভ দেখিয়েও কাজ হল না। তখন শুরু হল মার | দু' 
তিনজন তরুণ সেনানী আটুকে ঘিরে ধরে লাথি আর ঘুঁষি চালাতে লাগল । আটুর একটা চোখ 
উপড়ে বেরিয়ে এল, ভেঙে গেল পাঁজরের বেশ কয়েকটা হাড়, সে অচৈতন্য হয়ে যাবার পরেও 
কিছুক্ষণ চলল প্রহাব । তারপর রক্তাপ্রত অবস্থায় সে বারান্দায় পড়ে রইল সারা রাত । পরদিন বেলা 
বাড়ার পর আটুকে হাসপাতালে পাঠানো হল বটে, কিন্তু আটু বাঁচল না । 

এই সব ঘটনা চাপা দেওয়া মোটেই শক্ত না। একজন নেটিভ মারা গেছে, তাতে কী হয়েছে? 
কারুর কোনও শাস্তি হল না। এমন একটা তুচ্ছ ব্যাপার, ভারতের বড়লাটের কর্ণগোচর হওয়ার 
কথাও নয় | কিন্তু লর্ড কার্জন নিজে নামের প্রতিটি চিঠি খুলে পড়েন, নিজে উত্তর দেন। আটুর 
কয়েকজন আত্মীয় সরাসবি ঘটনাটি জানিয়ে সুবিচারের আবেদন করে । সে চিঠি পড়েই কার্জন 
উত্তেজিত হয়ে উঠেছিলেন । এ তো খুন ! খুনিরা শাস্তি পাবে না ? ভারতীয়রা তা হলে ইংরেজ 
শাসকদের শ্রদ্ধা কববে কেন ? শ্বেতাঙ্গ হলেই কোনও কালো মানুষকে যখন তখন হত্যা করেও 
নিষ্কৃতি পেয়ে যাবে, এটা কার্জন কিছুতেই মেনে নিতে রাজি নন । 

কার্জন তদন্তের আদেশ দিলেন । তখন তাঁকে জানানো হল যে আটুর মৃত্যুর পর একটা কোর্ট 
অব এনকোয়াবি হয়েছিল, কারুর কোনও দোষ খুঁজে পাওয়া যায়নি । ওটা একটা দুর্ঘটনা । কার্জন 
বুঝলেন এটা একটা ধামাচাপা দেবার চেষ্টা মাত্র । তিনি তখন সেনা বাহিনীর প্রধানকে বলেছিলেন 
ব্যবস্থা গ্রহণ কবতে । দুই সেনাধাক্ষের ওপর আবার নতুন করে তদন্তের ভার দেওয়া হল । তাতেও 
একটি অশ্বডিম্ব প্রসব হল | 

কার্জন আগেও কযেকবার দেখেছেন, ভারতীয়দের ওপর অন্যায় অত্যাচার করলে কোনও 
শ্বেতাঙ্গকেই শ্বেতাঙ্গ বিচারকবা শাস্তি দেবার সুপারিশ করে না। বরং নিজের জাতভাইদের আড়াল 
করার চেষ্টা করে সব সময । আর ভারতীয় বিচারকদের মানবেই না শ্বেতাঙ্গরা । এবারেও জানানো 
হল যে নবম ল্যান্সাব বাহিনীর কোনও দোষই নেই, ওই আটু লোকটা ছিল একটা মাতাল, লম্পট, 
মিথ্যেবাদী, ওই রাতে সে ওই সেনা শিবিরে ছিলই না । 

কার্জন আরও ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন । ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা তাঁর বীজমন্ত্র। 
সেনাবাহিনী যদি এরকম যদৃচ্ছ কারবাব চালিয়ে যায়, তাদের শাস্তি না হয়, তা হলে কোনও 
ভাইসরয়ই তাদেব শৃঙ্খলা আরোপ করার সাহস পাবে না । নবম ল্যা্সার বাহিনীতে ডিউক, আর্লদের 
ছেলেরা রয়েছে তো কী হয়েছে, তাদের যে-কোনও বাঁদরামি সহ্য করতে হবে ? প্রকৃত দোষীদের 
নাম কেউ প্রকাশ করল না বলে কার্জন স্বয়ং ওই পুরো রেজিমেন্টকেই শাস্তি দেবার ব্যবস্থা 
করলেন । আগামী ছ' মাসের জন্য সকলের ছুটি বন্ধ, যারা ছুটিতে ছিল, তাদেরও ডেকে এনে ছুটি 
বাতিল করা হল । 

শুধু সৈনিকেবাই নয, ভারতের সকল শ্রেণীর ইংরেজই কার্জনের এই উগ্রতায় অসস্তষ্ট হল। 
সুখ্যাত নবম ল্যান্সার বাহ্নীকে এমনভাবে অপদস্থ করা মোটেই উচিত হয়নি । তাও কিনা সামান্য 
একটা আদাঁলির জন্য ! কার্জনের এত নেটিভ-প্রেম কেন? লর্ড ক্যানিংয়ের মতন, লর্ড রিপনের 
মতন, এই লর্ড কার্জনও “নিগার'দের প্রতি ভালবাসায় গদগদ ? 

এইসব বার্তা লন্ডনেও পৌঁছল, সেখানেও অনেকেই মনে করল, কার্জনের ওদ্ধত্য যেন সীমা 
ছাড়িয়ে যাচ্ছে । সেনাধ্যক্ষদের অগ্রাহ্য করে কার্জন নিজের আধিপত্য জাহির করেছেন । সম্রাটও 
এই বিবরণ শুনলেন এবং জানালেন যে কার্জন অহেতুকভাবে কঠোর শাস্তি দিয়ে ঠিক করেননি । 
কিন্ত নিজের সিদ্ধান্তে দৃঢ় রইলেন কার্জন । 


৫৭২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এরপব কিচনার সেনাপতি হয়ে আসার পর কিছুদিনেব মধ্যেই বুঝে গেলেন যে ভাইসরয়ের 
বিরুদ্ধে সেনাবাহিনীর মধ্যে কতখানি ক্ষোভ রয়ে গেছে । তিনি সরাসরি কার্জনের সঙ্গে প্রতিদ্বন্দিতায় 
গেলেন না। এমনি বেশ বন্ধুত্বের সম্পর্ক রইল, কার্জন দম্পতিকে তিনি নেমন্তন্ন করে খাওয়ান, 
মেরির সঙ্গে হাসা-পরিহাস করেন । কিন্ত কিচনার প্রথম থেকেই ঠিক করে নিয়েছেন, তিনি তাঁর 
ওপরে অন্য কারুর কর্তৃত্ব মানবেন না। সেনাবাহিনীর সব অফিসাবদেরও তিনি দলে পেয়ে 
যাবেন । কিচনারের চেহারা অত বিশাল হলেও তাঁর আক্রমণ পদ্ধতি খুব সূক্ষ্ম | 

এতকাল ধবে ভারতীয সেনাবাহিনীতে সেনাপতিরা সর্বময ক্ষমতার অধিকারী ছিলেন না । প্রধান 
সেনাপতি যুদ্ধনীতি ঠিক কববেন, কোন বাহিনীকে কোথায় পাঠানো হবে কিংবা পদোন্নতি, 
শৃঙ্খলাবক্ষা ইত্যাদিব দাযিত্বও তাঁব, কিন্তু অর্থ ববাদ্দ, বসদ সংগ্রহ ইত্যাদি ঠিক করেন ভাইসবয়ের 
একজন সামরিক উপদেষ্টা । এই সামরিক উপদেষ্টাটি পদমযাদায় প্রধান সেনাপতির অনেক নীচে, 
কিন্তু ইচ্ছে করলে তিনি প্রধান সেনাপতির কিছু কিছু চাহিদা বাতিল করে দিতেও পারেন । 

কিচনার বললেন, ওই সামবিক উপদেষ্টার পদটি তুলে দেওয়া হোক | কার্জন তাতে রাজি হতে 
পারেন না, তা হলে প্রধান সেনাপতির ক্ষমতা একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। কিচনাব 
প্রকৃতপক্ষে সেটাই চান । কার্জন তাকে নানাভাবে বোঝাবাব চেষ্টা করলেন, কিন্তু কিচনার অনড় | 
মোক্ষম চাল চাললেন কিছুদিন পব । সামরিক উপদেষ্টা স্যার এডমন্ড এলিশ একটা খসড়া প্রস্তাব 
পেশ করেছিলেন, কিচনাব তাতে অসন্মতি জানিয়ে সই দিতে রাজি হলেন না। এমনকী 
পদত্যাগেরও হুমকি দিলেন । 

এ ব্যাপাবে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী । লর্ড সলস্বেরির পব তাঁরই আত্মীয় 
লর্ড বেলফুব প্রধানমন্ত্রী হযেছেন । বযেসে কার্জনেব চেয়ে কিছুটা বড হলেও তিনি অনেক দিনেব 
পবিচিত, কার্জনেব প্রা বন্বস্থানীয বলা যায | সেক্রেটাবি অফ স্টেট ফর ইন্ডিয়া হয়েছেন সেন্ট জন 
ব্রডবিক, ভাবত শাসনের বাপাবে প্রধানমন্ত্রী এরই মতামত নিয়ে চলেন । এই ব্রডরিক কার্জনের 
সহপাঠী, কার্জনদের গ্রামেব বাড়িতে গিষেও থেকেছেন কযেকবার । সুতরাং কার্জন এই ভেবে 
নিশ্চিত্ত বইলেন যে প্রধানমন্ত্রী এবং ভাবত সচিব তাঁকেই সমর্থন কববেন । 

কার্জন নিজেব বপ-গুণ-্ষমতায নিজেই এত মুগ্ধ যে তাঁব আত্মবতি অনেকটা নার্সিসাসেব 
মতন । তিনি অন্যেব দিকে তাকান না । তিনি খেযালই করেননি যে রাজনীতিতে বন্ধুত্ব বলে কিছু 
নেই । প্রধানমন্ত্রী হবাৰ আগেকার বেলফুব আব পরেব বেলফুব এক মানুষ নন । ভাবী প্রধানমন্ত্রী 
হিসেবে কার্জনেব নাম যদি কেউ ফিস ফিস কবেও উচ্চাবণ কবে, তবে তা বর্তমান প্রধানমন্ত্রী সহ্য 
করবেন কেন ? কার্জনেব ক্ষমতার উচ্চাভিলাষ বেলফুব মোটেই সুনজরে দেখছেন না । বাল্য সখা 
ব্রডবিকও এখন কার্জনেব একজন প্রতিদ্বন্দ্বী । কার্জন মনে কবেন ভারত শাসনেব সম্পূর্ণ রাশ তাঁর 
হাতে, তাঁর ভাবভঙ্গি মোগল সম্রাটদেব মতন, কিন্তু ভাবত সচিবের সম্মতি ছাডা কোনও নীতিই কি 
বিধিবদ্ধ হতে পাবে ? দূব থেকে সমস্ত কলকাঠিই ভো নাড়ছেন ব্রডরিক | কার্জনকে বেশি উঁচুতে 
উঠতে দিতে তিনি রাজি নন । 

তা ছাড়া, কিচনারেব পদত্যাগের হুমকি লঘুভাবে নেওয়া যায় না। কিচনার একজন জাতীয় 
বীর । ইংল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে তাঁর বিপুল জনপ্রিয়তা | তিনি সত্যিই পদত্যাগ করলে এই 
সরকাবের প্রতি সাধাবণ মানুষ কষ্ট হতে পাবে, পববর্তী নিবচিনে তার প্রভাব পড়বে, ভোট অনেক 
কমে যেতে পাবে । 

মেরি কিছুটা সুস্থ হযে ওঠাব পব কার্জন যখন বাইরে ঘোরাঘুবি করতে শুরু করলেন, তখন আস্তে 
আস্তে টের পেলেন, কিচনার ওপর মহলে গোপনে চিঠি চালাচালি করছেন । এটা গহিত কাজ । 
সেনানায়কের চিঠিপত্র ভাইসরয়েব দফতর মারফত আসা উচিত । তবু কার্জন আত্মবিশ্বাসে অটল 
রইলেন । তাঁর ধারণা, ব্রিটিশ মন্ত্রিসভা কখনও ভাইসরয়ের চেয়ে সেনাপতির দাবিকে গুরুত্ব দিতে 
পারে না। 

কার্জনের অনুপস্থিতিতে মাদ্রাজের গভর্নর লর্ড আন্টাহিল অস্থায়ী ভাইসবয় হিসেবে কাজ 


৫৭৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


চালাচ্ছেন । কার্জন চিঠিপত্রে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন । ভারতের খবরাখবর পান । 
একদিন কার্জন পিকাডেলি সাকসি দিয়ে গাড়িতে আসতে আসতে ভাবলেন, অনেক দিন লন্ডনের 
পায়ে হেটে না ঘুরলে এই রূপ ঠিক উপভোগ করা যায় না । 

গাড়ি ছেড়ে দিয়ে কার্জন হাঁটতে লাগলেন । বিকেল হতে না হতেই আকাশ অন্ধকার হয়ে আসে, 
আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে কুয়াশা । দোকানগুলিতে বিজলি বাতি জ্বলছে । টিপি টিপি বৃষ্টি 
শুরু হল । কার্জনের কাছে ছাতা নেই, রেন কোট আনেননি, তবু হাঁটতে ভালই লাগছে তাঁর । বৃষ্টি 
কিছুটা জোরালো হতে তিনি একটি বাডির পোর্টিকোয় এসে দাঁড়ালেন । আরও অনেক পথ চলতি 
লোক জমেছে সেখানে, কিছুটা ঘেঁষার্েষি করতে হচ্ছে । 

হঠাৎ কার্জন খেয়াল করলেন, তাঁকে এখানে কেউ চেনে না। লন্ডনের রাস্তায় অন্য সব সাধারণ 
মানুষের মতনই তিনি একজন | কেউ ভ্রুক্ষেপ করছে না তাঁর দিকে, এমনকী দু’ একজন তাঁকে 
ঠেলাঠেলি করে সরিয়ে দিচ্ছে । এই সময় তিনি ভারতবর্ষের যে কোনও অঞ্চলে দাঁড়িয়ে থাকলে কী 
হত ? ভূত্য-খিদমতগার-দেহ্রক্ষী মিলিয়ে অন্তত তিন চারশো জন ঘিরে থাকত তাঁকে । পুলিশ ও 
প্রশাসন কর্মীরা তটস্থ হয়ে অপেক্ষা করত । এখানে তাঁর পাশে যেসব লোক দাঁড়িয়ে আছে, তারা 
জানে না, তিনি লর্ড কার্জন, ভাবতবর্ষের মতন বিশাল উপনিবেশের তিনি দণ্ডমুণ্ডের কর্তা, রাজা- 
মহারাজ-নবাবরা তাঁর সামনে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে । 

কার্জন ঠিক করলেন, তিনি ভারতে ফিবে যাবেন । কলকাতার মৃদু শীত অতি মনোরম | মেরির 
সঙ্গে, মেয়েদের সঙ্গে ক্রিসমাস কাটিয়ে যাবারও ধৈর্য ধরতে পারলেন না । 

কার্জন যদি ইংল্যান্ডেই থেকে যেতেন, দ্বিতীয়বার ভাইসরয় হিসেবে ভারতে ফিরে না আসতেন. 
তা হলে তাঁর নিজের ভাগ্য এবং ভারতের রাজনৈতিক ভাগ্য অন্য কোন দিকে প্রবাহিত হত কে 
জানে ! 

ডিসেম্বর মাসে কার্জন একা ফিরে এলেন কলকাতায় । এসেই ঝাঁপিয়ে পড়লেন কাজে । 
কিচনারের সঙ্গে মতবিবোধ আপাতত ঝুলে রইল, অন্য একটি গুরুতর ব্যাপারে তাঁকে মনোনিবেশ 
করতে হল । 

কার্জন যতদিন ইংল্যান্ডে ছিলেন, তার মধ্যে ছোটলাট আযান্ড্ু ফ্রেজার আর স্ববান্ট্র সচিব রিজলি এই 
দু'জনে মিলে মনের আনন্দে বাংলার মানচিত্র কাটাকুটি করেছেন । বাংলা ভাগের যে পরিকল্পনা 
কার্জন দেখে গিয়েছিলেন, তা পরিবর্তিত হয়ে গেছে অনেকখানি । প্রস্তাবিত নতুন রাজাটিতে উত্তর 
বাংলার আরও কয়েকটি জেলা জোড়া হয়েছে, মুসলমান প্রধান সব অঞ্চল ঢুকে গেছে এর মধ্যে, 
আরও সঙ্কুচিত হচ্ছে মূল বাংলা । সারা ভারতে আর কোথাও ধর্মের ভিত্তিতে রাজ্য গড়া হয়নি, 
বাংলা ভাগ করার সময় এই ধর্মের প্রশ্নটি এসে পড়ায় দৈবাৎ যেন অনেক সুফল পাবার সম্ভাবনা দেখা 
দিয়েছে । মুসলমানরা প্রায় সকলেই এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে রাতারাতি ইংরেজ ভক্ত হয়ে 
গেছে, বাক্যবাগীশ হিন্দু বাঙালিরা হীনবল হয়ে যেতে বাধ্য । 

বঙ্গভঙ্গের প্রধান রূপকার কার্জন নন, রিজলি ও ফ্রেজার, এই দুই রাজকর্মচারী | কার্জন ফিরে 
এসে পরিবর্ধিত ও পরিবর্তিত এই নতুন রাজ্যটির পরিকল্পনা দেখে আপত্তি জানালেন না। ভারত 
সচিব ব্রডরিকের সম্মতি ছাড়া এটা কার্যকর হবে না, ব্রডরিক এখনও মত স্থির করতে পারেননি, তবু 
এরই মধ্যে বাংলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়ে গেছে। কার্জন তাতেই বেশ উৎসাহ বোধ 
করছেন । সরকারিভাবে ঘোষণার পর আন্দোলন নাকি তীব্র হবার সম্ভাবনা আছে, গোয়েন্দা বিভাগ 
এই রিপোর্ট দিয়েছে । বাঙালিরা কতটা আন্দোলন করতে পারে কার্জন তা দেখতে চান । তাঁর দৃঢ় 
বিশ্বাস বাঙালিদের উদ্দীপনা দু’ দিনেই মিইয়ে যাবে । এ দেশের গরিব মানুষদের সম্পর্কে কার্জনের 
যতই সমবেদনা থাক, শাসনকার্ষের ব্যাপারে এদেশীয়দের কোনও অধিকার দেওয়া দূরে থাক, কোনও 
সমালোচনাও তিনি সহ্য করতে রাজি নন । 

সন্ধের পর কার্জনের বড় ফাঁকা ফাঁকা লীগে । গৃহকর্্ী না থাকলে বাড়িতে লোকজনদের আমন্ত্রণ 


৫৭৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জানানো যায় না। তিনি নিজেও অন্য কোথাও যেতে চান না। মেরি নেই, মেয়েরা নেই, এত বড় 
বাড়িটাকে একেবারে শূন্য মনে হয়। ফিরে আসার পর মেরির শয়নকক্ষে কার্জন একদিনও 
ঢোকেননি । একদিন সেই ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, অকস্মাৎ তাঁর চোখে জল এসে 
গেল । কত যত্ন করে মেবি ঘরগুলি সাজিয়েছে, আর কি সে এখানে কখনও ফিরে আসবে ! বছরের 
পর বছর কার্জনকে একাকী কাটাতে হবে রাত । 

একজন কর্মচারী কিছু একটা বলতে আসতেই কার্জন চট করে চোখ মুছে ফেললেন । তাঁর 
কোনও দুর্বলতার পরিচয় অন্যরা জানতে পারে না। আবার তাঁর মুখমণ্ডল হয়ে গেল কঠোর 
অহংকারীর মতন । তিনি ভুরু তুলে বললেন, কী ব্যাপার ? 

কর্মচারীটি জানাল যে স্যার হেনরি কটন তাঁর দর্শনপ্রার্থী। আগে থেকে আ্যপয়েন্টমেন্ট করা 
আছে । জরুরি প্রয়োজনের কথা বলছেন । 

কার্জন ভু কুঞ্চিত করে রইলেন । হেনরি কটন ? সেই নিমকহারামটা ! এই হেনরি কটন কিছুকাল 
আগেও ছিল আসামের চিফ কমিশনার । ব্রিটিশ রাজকর্মচারী । এখন অবসর নিয়ে ভারত দরদি হয়ে 
উঠেছেন, এমনকী কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন । কার্জন যে-কংগ্রেসকে ধ্বংস করে দিতে চান, 
তার প্রধান হয়েছেন হেনরি কটন, অথাৎ তাঁর প্রতিপক্ষ । হেনরি কটন বঙ্গভঙ্গ প্রস্তাবের বিপক্ষে । 
শাসনকার্ষের সুবিধের জন্যই বঙ্গদেশ ভাগ করার প্রথম প্রস্তাব উঠেছিল, সেই শাসনকার্ষের ব্যাপারে 
হেনবি কটনের দীর্ঘকালের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সুতরাং এ প্রস্তাব রদ করার জন্য তিনি সরকার 
পক্ষকে বুঝিয়ে বলতে চান । 

বাঙালিদের সঙ্গে গলা মিলিয়েছেন হেনরি কটন । তিনি কি চান একদিন একজন বাঙালিবাবু 
এসে গভর্নর হয়ে বসবে £ সেটাই কার্জন চিরকালের মতন রুদ্ধ করে দিয়ে যাবেন । 

কার্জন গন্ভতীবভাবে বললেন, কটনকে বলে দাও, দেখা হবে না ! 


৭ নিউ 
* ১ 25 
৮6৮৯৫ 

দিবে এল এলিট শা £ 

< 5৮ 
নিন 7 ০৮৯১ 


গগ্েটে 7 
৭৪ 

জানলা দিয়ে ভোরের আলো দেখা গেলেই ভরত বিছানা ছেড়ে উঠে পড়ে । রাত্রেও তার মাঝে 
মাঝে ঘুম ভেঙে যায় । একেবারে একলা কোনও বাড়িতে রাত্রি যাপন করলে একটানা ঘুম হয় না, 
মস্তিষ্ক বোধহয় সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে না । যদিও এ বাড়ি সম্পর্কে-ভতের বাড়ি বলে যে রটনা 
ছিল, তার কোনও প্রত্যক্ষ প্রমাণ ভরত পায়নি, কোনও অলৌকিক দর্শন হয়নি তার । ভরত অবশ্য 
প্রথম দিকে অনেক দিন ধবেই আশা করেছিল, কিছু একটা দেখা গেলে মন্দ হয় না। এই 
জীবন-সীমার পরপারে সত্যিই আর কিছু আছে কি না তা নিয়ে প্রশ্ন বা ধন্ধ কিছুতেই মেটে না। এর 
মধ্যে একবার মাত্র একটি চোর ঢুকে পড়েছিল, ঠিক সময়ে জেগে উঠে ভরত তাকে ধরেও ফেলেছিল 
প্রায়, সবাঙ্গে তেলমাখা চোরটি কোনওক্রমে পিছলে পালিয়ে যায়। সে যাই হোক, এর সঙ্গে 
অলৌকিকের কোনও সম্পর্ক নেই, চোরেরা অতিমাত্রায় লৌকিক । 

ঘুম ভাঙার পর একটা নিমডাল দিয়ে দাঁতন করতে করতে ভরত বাগানে চলে আসে । নিজের 
হাতে সে যে-সব গাছ পুঁতেছিল, সেগুলি এর মধ্যে অনেকটা বড় হয়েছে। প্রতোকটি গাছের সামনে 
ভরত দাঁড়ায়, পাতায় হাত বুলোয়, গভীর তৃপ্তিতে তার বুক ভরে যায় । 

এ পর্যন্ত ভরত হরেক রকম জীবিকা গ্রহণ করেছে, এবারেই নিজেকে সবচেয়ে সার্থক মনে হয় । 
এইসব গাছপালা তার নিজের সৃষ্টি । এক এক সময় ভারী আশ্চর্য লাগে-। একটা গাছ এখানে ছিল 
না, ফাঁকা মাটি ছিল, ভরত একটা বীজ পুঁতেছিল, নিজে প্রতিদিন জল দিয়েছে, কয়েক বছরের মধ্যেই 


৫৭৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সেখানে শাখা-প্রশাখা মেলে দাঁড়িয়ে আছে একটা করবী ফুলের গাছ, তাতে ফুল ফুটছে, সেই ফুলের 
মধু খেতে মৌমাছি-ভ্রমর আসছে, বাতাসে ছড়াচ্ছে মৃদু সৌরভ, এ সবই যেন ম্যাজিকের মতন । 
একটা কলাগাছে কত বড মোচা বেরিয়েছে, সেদিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। 
কলাগাছের ডগা থেকে গোল হয়ে যে নতুন পাতা বেরোয়, সে রকম নরম সবুজ পৃথিবীতে আর কিছু 
আছে কি ? গাছগুলো যখন বাতাসে দোলে, তখন মনে হয় যেন ওরা হাসতে হাসতে কী সব বলাবলি 
করছে । হয়তো সত্যিই ওরা কিছু বলে, মানুষ সে ভাষা বোঝে না। 

হেমচন্দ্রও আশা করেনি যে ভরতের মতন একজন যাযাবর সত্যি সত্যি মেদিনীপুরেব এই 
খামার্বাড়িতে স্থাধী হয়ে বসবে এবং অতি যত্রের সঙ্গে বাগান গড়ায় মন দেবে । এখন ভরত 
ফলপাকুড় ও শাকসবজি বিক্রি করে ভাল পয়সা পায়, হেমচন্দ্রের সব ধার সে শোধ করে দিয়েছে । 
বাগানের প্রতি তার এমন টান যে ইদানীং সে গ্রামের দিকে স্বদেশি প্রচার করতেও বিশেষ যায় না । 
মানুষের বদলে গাছপালার সংসর্গেই যেন সে বেশি স্বস্তি বোধ করে । সারা দিন রোদে পুডে পুড়ে 
তার গাযেব রং ময়লা হযে গেছে, কিন্তু শরীর বেশ মজবুত । 

আজও দু'জন মালিকে সঙ্গে নিযে ভরত বাগানের পরিচর্যা করছে, বেলা এগারোটার সময় একটি 
কিশোর এসে তাকে একটি চিরকুট দিল । হেমচন্দ্র এখনই তাকে একবার তাঁতশালায় যেতে 
বলেছে । খুব জরুবি । 

হাতপাযের ধুলোমাটি ধুয়ে ভরত গায়ে একটা জামা গলিয়ে নিল । তারপর বেরিয়ে পড়ল 
সাইকেল নিয়ে । 

তাঁতশালাটি মেদিনীপুর শহরের অন্প্রান্তে কাঁসাই নদীব ধারে । হজবত পীর লোহানির 
সমাধিক্ষেত্রর কাছে খাপরার চাল দেওয়া একটা লম্বা ঘর, তার দু'পাশে কয়েকটি ছোট ঘর আব 
চৌকো একটা উঠোন । বড ঘরখানায তিনখানা তাঁত আছে, তাতে দেশি কাপড় উৎপাদনের চেষ্টা 
চলছে । আসলে এই তাঁতিশালা গুপ্ত সমিতির একটি আখড়া, যে-সব বেকাব ছেলে নিজেদেব 
বাড়িতে থাকতে চায় না, দেশের কাজ করতে চায়, তাদেব এখানে আশ্রয় দেওয়া হযেছে । হেমচন্দ্রই 
প্রধানত এটা চালায় | 

হেমচন্দ্ৰ বিবাহিত ও কয়েকটি সন্তানেব পিতা হলেও নিজেব বাড়িতে খুব কম সময়ই থাকে । 
ভরত এসে দেখল, তাঁতঘরের মেঝেতে বড বড় কাগজ ছড়িযে হেম বং-তুলি নিয়ে কী সব আঁকছে। 
ভরত পাশে গিয়ে বসতেই হেম বলল, ব্রাদার, অনেকদিন এখানে আসোনি, খবর শোনোনি বোধহয় ? 

ভরত জিজ্ঞেস কবল, কী খর্বর ? 

হেম বলল, সত্যনদা কলকাতা থেকে ফিরেছেন কাল । অনেকগুলি পত্রপত্রিকা নিয়ে 
এসেছেন । ইংরেজ সরকার সত্যি সত্যি এবার বাংলাকে টুকবো টুকরো করে দিতে উদ্যত হয়েছে । 
আমি ভেবেছিলাম কী জানো, বাঙালির যা স্বভাব, মনেব দুঃখে ভেউ ভেউ করে কাঁদবে আব 
ইংরেজদের পায়ে ধবে কাকুতিমিনতি করবে | কিন্তু আশ্চর্য ব্যাপার, তা হয়নি ! সত্যেনদা দেখে 
এসেছেন, কলকাতায় প্রতিদিন প্রতিবাদ সভা হচ্ছে, মিছিল হচ্ছে, ছাত্ররা সাহেব-পুলিশদের চোখ 
রাঙানি দেখেও ভয় পাচ্ছে না । 

হেম সহজে উত্তেজিত হয় না, আবেগ প্রকাশ করে না। আজ তাকে বিচলিত দেখে ভবত 
বিস্মিত হল । নিবীহভাবে সে জিজ্ঞেস কবল, ইংরেজ এ দেশ শাসন করছে, পুলিশ তার হাতে, 
সৈন্যবাহিনী তার হাতে, সে যদি ইচ্ছেমতন রাজ্যগুলি ভাঙাভাঙি করে, তাতে আমাদের আপত্তি 
জানাবার কী অধিকার আছে, আপত্তি জানিয়েই বা লাভ কী ! 

হেম বলল, ভারতে এতগুলি ভাষা, এতগুলি রাজ্য, আর কোনও রাজ্য ভাগ করেনি, শুধু 
বাংলাকেই ভাগ করতে চায় । কেন ? বাঙালিকে সে একটা শিক্ষা দিতে চাইছে । বাঙালির জীবনে 
এই একটা চরম পরীক্ষার সময় । বাঙালি মাথা নিচু করে এই শাস্তি মেনে নেবে, না রুখে দাঁড়াবে ? 
এইবার প্রমাণিত হবে, এই জাতির মেরুদণ্ড আছে না একেবারেই গেছে ! 

ভরত বলল, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সদরি ! বাঙালি কী নিয়ে প্রবল শক্তিমান 


৫৭৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ? বাঙালির হাতে অস্ত্র আছে ? 

অন্য একটি ছেলে বলল, ঠিকই বলেছেন, শুধু মিটিং করে কী হবে? পুলিশ তাড়া করলেই 
পালাবে সবাই । অস্ত্র ছাড়া কোনও জাত উঠে দাঁড়াতে পারে না । 

হেম বলল, আমাবও এতকাল সেই ধারণাই ছিল। এই রাজশক্তিকে পাল্টা আঘাত হানা 
দরকার ! তার জন্য অস্ত্র জোগাড কবতে হবে, শত শত তরুণকে ট্রেনিং দিতে হবে । কিন্তু যতদিন 
তা না হচ্ছে, ততদিন চুপ কবে বসে থাকব ? আমার মা-বোনকে ঘব থেকে টেনে নিয়ে গেলেও 
ফ্যালফ্যাল করে চেয়ে থাকব ? অস্ত্র অনেক রকম হতে পারে । সঞ্জীবনী কাগজে কৃষ্ণকুমার মিত্র 
সেইরকম একটা অস্ত্রের কথা লিখেছেন, তার নাম বয়কট | সেটা কী জানো! 

অন্যরা চুপ কবে আছে দেখে হেম আবার বলল, ইংরেজরা বেনের জাত । তাদের বাণিজ্যে 
আঘাত লাগলেই তারা সবচেয়ে বেশি আহত হবে । এখন থেকে আমরা সাহেবদের তৈরি সব রকম 
জিনিস বয়কট করব, মানে, ওদের কিছুই কিনব না । বিলিতি জুতো পরব না, বিলিতি কাপড় ব্যবহার 
করব না, ওদেব চিনির বদলে আমাদের গুড় খাব__ 

ভরত বাধা দিযে বলল, আমাদেব জুতো হয় নাকি ? কাপড়-চোপড সবই তো আসে 
ম্যানচেস্টার-ল্যাঙ্কাশায়াব থেকে । 

হেম বলল, খডম পায়ে দেব কিংবা খালি পায়ে থাকব | বোম্বাই মিলেব দিশি কাপড় পবব। 
দিশি কাপড়েব চাহিদা বাডলে আবার গ্রামে গ্রামে তাঁত চালু হবে, লোকদের সিগারেট-চুরুট ছেড়ে 
বিডি খেতে বলব, বিলিতি মদেব দোকানে পিকেটিং করতে হবে, মোট কথা, বিলিতি সব জিনিসের 
বিক্রি বন্ধ করতে হবে এদেশে । এটাই আমাদের অস্ত্র । আমাদের সমিতির কর্মীদের এই কাজে 
লেগে পড়তে হবে । তাব আগে, কলকাতায় এত সভা আর মিছিল হচ্ছে, মেদিনীপুরে একটা বঙ্গভঙ্গ 
বিবোধী সভা করতে পাবব না ? সেই সভাতেই ঘোষণা করতে হবে বয়কটের কথা । 

দুদিনের মধ্যেই কর্নেলগোলার একটা ফাঁকা মাঠে হয়ে গেল সেই সভা । লোক সমাগম হল 
আশাতিরিস্ত । হেম কিন্তু মঞ্চে উঠল না, সে সব কিছু সংগঠন করে আড়ালে থাকতেই ভালবাসে । 

সভা যখন চলছে, তখন জনতার পেছন দিকে দাঁড়িয়ে হেম ভরতকে বলল, এই আগস্ট মাসের 
সাত তাবিখে কলকাতাব টাউন হলে একটা বিরাট সভা হবে শুনেছি। বহু গণ্যমান্য লোক সেখানে 
উপস্থিত থাকবেন, সেখান থেকে প্রতিবাদপত্র পাঠানো হবে কার্জন সাহেবের কাছে । আমি সেই 
সভায যাব ঠিক কবেছি । তুমি আমার সঙ্গে যাবে কলকাতায় ? 

ভবত একটু ইতস্তত করতে লাগল । আবার কলকাতায় ? না, তার ইচ্ছে করে না। এখনও 
কলকাতাব নাম উচ্চাবিত হলেই তাব একটা পুরনো ক্ষতে জ্বালা ধরে । তার চেয়ে তার বাগানে 
অনেক শান্তি । গাছপালা মানুষকে আঘাত দেয় না। গাছপালার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় না। 
পকুরের জলে প্রতিদিন অবগাহনে শরীর জুড়িয়ে যায়, দুপুরবেলা লিচুগাছের ছায়ায় শুয়ে থাকলে ঘুম 
হয বড আরামের । এই সব ছেড়ে কলকাতার ধুলো-ধোঁওয়া আর মানুষের ঠেলাঠেলির মধ্যে যেতে 
কাব ভাল লাগে ? 

ভবত বলল, নাঃ, আমি কলকাতায় যাব না । 

হেম ভু কুঞ্চিত কবে কয়েক মুহূর্ত চেয়ে বইল । তারপর আপন মনেই বলল, পত্র-পত্রিকা পড়ে, 
সত্যেনদাব কাছে সব শুনেটুনে মনে হল, এবার বড় কিছু একটা ঘটবে । একটা যেন বিস্ফোরণ 
হবে । এই সময় কলকাতা ছেডে দূবে বসে থাকার কোনও মানে হয় ? এতদিন ধরে আমরা এই 
রকম কিছুবই তো প্রতীক্ষায় ছিলাম ! 

ভরত বলল, তুমি ঘুরে এসো, তোমার কাছে সব শুনব ! 

হেম বলল, এই মেদিনীপুবেই তোমার শিকড় গেঁথে গেল ? তবু তো বিয়ে-থা করনি ! 

হেমের কণ্ঠস্বরে যে শ্রেষের আভাস আছে, তা গ্রাহ্য করল না ভরত । সে বলল, অনেক তো 
ঘুরলাম, অনেক জায়গায় থিতু হবার চেষ্টা করেছি, পারিনি । এখানে কিছু গাছপালা আমাকে জড়িয়ে 
ধরেছে । আর বোধহয় তাদের ছেড়ে কোথাও যাওয়া হবে না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৭৭ 


হেম বলল, আমরা তলোয়ার আর গীতা ছুঁয়ে শপথ নিয়েছিলাম, দেশের কাজের জন্য প্রয়োজনে 
প্রাণ দিতেও দ্বিধা করব না ! 

ভরত এবার বেশ বিস্মিত হয়ে বলল, সেই শপথের এখনও কোনও গুরুত্ব আছে নাকি ? যিনি 
আমাদের দীক্ষা দিয়েছিলেন, তাঁরই তো প্রায় দু' তিন বছর কোনও সাড়াশব্দ নেই। তা ছাড়া 
সভা-সমিতিতে বক্তৃতা শোনা কি দেশের কাজ নাকি ? 

হেম রাগতভাবে বলল, ঠিক আছে, তোমাকে যেতে হবে না ৷ 

খামারবাড়িতে ফিরে এল ভরত । সে হেমচন্দ্রর রাগের কারণ ঠিক বুঝতে পারে না। ইংরেজ 
সরকার ঠিক করেছে বাংলা ভাগ করবে, বাংলা থেকে অনেকগুলি জেলা কেটে নিয়ে জুড়ে দেবে 
আসামের সঙ্গে । এটা সরকারি নীতি, কার্যকর হবেই । সভা-সমিতি করে তা আটকানোর চেষ্টাটাই 
হাস্যকর । সাধারণ মানুষ সভায় এসে গবম গরম বক্তৃতা শুনতে ভালবাসে, তারপর বাড়ি ফিরে সব 
ভুলে যায় । এই যে মেদিনীপুর শহরে সভা হল, কত মানুষ এসেছিল, তার ফলটা কী হল ? পুলিশ 
গ্রাহ্যই করেনি । সভায় যারা এসেছিল, তারা আবার যে-যার কাজে ফিরে গেছে । বয়কট ? যার 
পয়সা আছে, সে বিলিতি জুতো পরবে না, খালি পায়ে হাঁটবে ? দিশি নুন না পাওয়া গেলে আলুনি 
খাবে ? জামা না পরে খালি গায়ে থাকবে ? অসুখ-বিসুখে বিলিতি ওষুধ না কিনে মরবে ? যত সব 
উদ্ভূট চিন্তা । হেম তো আগে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করত না ! 

একটা আমগাছের গোড়ায় উই লেগেছে । বড় বড় গর্ত হয়ে গেছে, তাতে কিলবিল করছে 
উইপোকা । একটা খুরপি নিয়ে সেই গর্তগুলো খুঁড়ছে ভরত । বাগানের মালি তাকে সাবধান করে 
দিয়েছিল, এই সব উইয়ের গর্তে সাপ ঢুকে বসে থাকে অনেক সময় । সাপ আর সন্ন্যাসী, এদের 
নিজস্ব বাসা থাকে না, পরের বাসায় আশ্রয় নেয় । এই বষকালে প্রায়ই সাপ দেখা যায় । একটা 
কেউটে সাপকে ভরত কয়েক দিন আগে ডান্ডা দিয়ে মারতে গিয়েছিল, খানিকটা চোট লাগলেও 
সাপটা মরেনি, পালিয়েছে । সেটা নিশ্চয়ই আছে আশেপাশে কোথাও । 

সাইকেলের শব্দ শুনে ভরত ঘাড় ফিরিয়ে তাকাল । গেট ঠেলে ঢুকছে ক্ষুদিরাম । ওর নিজেব 
সাইকেল নেই, কাকুতি-মিনতি করে অন্য কারুর সাইকেল চেয়ে নিয়ে ছেলেটা প্রায়ই এদিক-ওদিক 
ঘুরে বেড়ায়, এখানেও আসে মাঝে মাঝে | ছেলেটা অসম্ভব ছটফটে ও জেদি ধরনের, তবু ওকে 
পছন্দ করে ভরত । লেখাপড়ার দিকে মন নেই ক্ষুদিরামের, তবে সে হেমের কাছে দেশ-বিদেশের 
যুদ্ধবিগ্রহ আর বিপ্লবের গল্প শুনতে চায় । ভাল-মন্দ খেতে পায় না বলে ভরত ওকে বাগানের 
ফলটল দেয়, এক এক দিন দুপুরে নিজের সঙ্গে বসিয়ে পেট ভরে মাছের ঝোল ভাত খাওয়ায় । 

আজ ওর ব্যস্তসমস্ত ভার দেখে ভরত জিজ্ঞেস করলে, কী ব্যাপারে রে খুদি ? ঘোড়ায় জিন দিয়ে 
এসেছিস মনে হচ্ছে ! 

সাইকেলটাকে একটা গাছে হেলান দিয়ে দাঁড় করিয়ে ক্ষুদিরাম ভরতের পাশে এসে উবু হয়ে 
বসল । কোনও রকম ভূমিকা না করে বলল, দাদা, আমাকে কুড়িটা টাকা দেবে? 

ভরত সকৌতুকে বলল, এক টাকা দু' টাকা নয়, একেবারে কুড়ি টাকা ? এত টাকা দিয়ে কী 
করবি ? জমি কিনবি নাকি ? 

ক্ষুদিরাম বলল, না, কলকাতায় যাব ! 

__হঠাৎ কলকাতায় যাবি কেন ? সেখানে তোর কে আছে? 

_-কেউ নেই । আমার আবার কে থাকবে ? 

__-তা হলে তুই যেতে চাইছিস কেন? 

_ বাঃ, সবাই তো কলকাতায় যাচ্ছে । সত্যেনকাকা, হেমদাদা, অবনীদাদা, আরও অনেকে । 
আমায় কেউ সঙ্গে নিতে চায় না। তাই আমি ঠিক করেছি, নিজেই যাব ! 

_ কলকাতা কী রকম জায়গা তুই জানিস ? কত মানুষ, কত গাড়িঘোড়া, তাতে লোকে চাপা 
পড়ে মরেও যায় । একবার রাস্তা হারালে আর খুঁজে পাবি না। সেখানে জিনিসপত্রের কী 
সাঙ্ঘাতিক দাম ! একটা ডিমের দাম দু'পয়সা । হোটেলে ভাত খেতে গেলে ছ'পয়সার কমে পেটই 


৫৭৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরবে না। কলকাতায় তুই থাকবি কোথায় £ হোটেলে থাকতে গেলে কুড়ি টাকায় আর ক'দিন 
চলবে ? 

_ রাত্তিরে রাস্তায় শুয়ে থাকব । তাতে তো আর পয়সা লাগবে না ? 

__কলকাতায় রাস্তায় কারুকেই শুতে দেয় না। সেপাই এসে কোতোয়ালিতে ধরে নিয়ে যায় । 
রাস্তায় পায়খানা-পেচ্ছাপ- করলেও পুলিশে ধরে, ফাইন করে কিংবা জেলে ভরে বাখে। হঠাৎ 
কলকাতায় যাবার শখ চাপল কেন তোর ! 

কলকাতায় কী যেন হচ্ছে । অনেকে দেখতে যাচ্ছে, আমি যাব না কেন ? 

_-তোর মুশকিল কী জানিস খুদি, তুই যে এখনও ছোট, সে কথা তোর মনে থাকে না। 
কলকাতায় যারা হুজুগ দেখতে যাচ্ছে, তাদেব বয়েস তোর অন্তত ডবল ! তোব এখন ইস্কুলে পড়াব 
কথা । তোর বাপ-মা বেঁচে থাকলে তোকে কিছুতেই যেতে দিত না । 

__ভরতদাদা, আমার আর ছোট থাকতে ভাল লাগে না ! আমি কাজ চাই, কাজ ! 

__লেখাপড়া না শিখলে তোকে কাজ দেবে কে? 

ক্ষুদিরামের মুখে বিরক্তির ছাপ পড়ল । এই ধরনের উপদেশের কথা শুনতে শুনতে তাব কান 
পচে গেছে । সে বলল, তুমি টাকা দেবেনা! 

ভরত বলল, এই বযেসে তোকে আমি কলকাতায় যেতে দিতে পারি না। আর একটু বড হ, 
আমি সঙ্গে নিয়ে যাব ! 

উঠে দাঁড়াতে গিষেও হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ল ক্ষুদিরাম । ভরতকে ঠেলে সরিয়ে দিল এক 
পাশে । 

হিস হিস শব্দ করে ফণা তুলেছে একটা সাপ । সেই আহত সাপটা ফিবে এসেছে, কিংবা অন্য 
সাপও হতে পারে । ভবত সাপ দেখে ভয পাবার পাত্র নয়, বাল্যকাল থেকে অনেক সাপ তাব দেখা 
আছে, কিন্তু এত কাছে, যদি ছোবল দিত ? একবার ভরতের বুকটা কেঁপে উঠল । 

ক্ষুদিরাম চেঁচিয়ে বলল, তুমি সরে যাও দাদা, আমি ব্যাটাকে সাবাড় করে দিচ্ছি ! 

সে এক মুঠো মাটি ছুড়ে দিল সাপটার মুখে । সাপটা রেগে গিয়ে আরও লম্বা হয়ে উঠে মাথা 
দোলাতে লাগল । 

ভরত অনেকটা পিছিয়ে এসে বলল, তুইও সরে আয় খুদি, আমি একটা লাঠি আনাছি। 

ক্ষদিবাম সে কথা শুনল না । সে সাপটার চারপাশে ঘুরতে লাগল, যেন সে এক দক্ষ সাপুড়ে । 
মাঝে মাঝে মাটি ছুড়ে আরও বাগিয়ে দিচ্ছে সাপটাকে, সাপটা কিন্তু তেডে যাচ্ছে না। ক্ষুদিরাম 
যেদিকে যাচ্ছে, সেও সেদিকে মাথা ঘোরাচ্ছে । 

ভবত আমগাছটার একটা ডাল ভেঙে নিল । কিন্তু সেটা দিয়ে মাববার আগেই সাপটা পশ্চাৎ 
অপসাবণ করে মাথা ঢুকিয়ে দিল একটা গর্তে । 

সাপ যতই হিংস্র প্রাণী হোক, আসলে নিবেধি । শত্রপক্ষেব সামনে থেকে পালাতে গিয়ে সে 
গর্তের মধ্যে প্রথম ঢোকায় মাথা । খুব দ্রুত সে ঢুকতে পারল না, ক্ষুদিরাম খপ করে চেপে ধরল তার 
লেজ । 

ভরত জানে, এই ছেলেটা দাকণ দুঃসাহসী ও ডাকাবুকো । কিন্তু এই ধরনেব দুঃসাহসী ছেলেদেরই 
আকস্মিক বিপদ হয় | সে বলল, ছেড়ে দে, ছেড়ে দে ৷ 

ক্ষুদিরাম শুনল না, সাপটাকে টেনে বার করে মাথার ওপব ঘোরাতে লাগল বনবন কবে । 
তারপর মাটিতে আছাড মারল কয়েকবার । হাড়গোড় ভেঙে সাপটা অকা পেয়ে গেছে। 

ক্ষুদিরাম বলল, এখনও এ ব্যাটা মরেনি, মটকা মেরে পড়ে আছে। এটাকে পুড়িয়ে ফেলতে 
হবে । না পোড়ালে বিশ্বাস নেই। 

চ্টাচামেচি শুনে ছুটে এসেছে বাগানের মালি । 

ভরত ক্ষুদিরামের কাঁধে চাপড় মেরে বলল, তুই বীরত্ব দেখাতে গেলি কেন রে ? আমার প্রাণ 
বাঁচিয়েছিস, সে জন্য কুড়ি টাকা তোর প্রাপ্য, তাই না ? আমি কিন্তু তবু তোকে কলকাতায় যাবার 


৫৭৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জন্য টাকা দেব না। আশ্রয়দাতা কেউ না থাকলে তোর বয়েসী ছেলে কলকাতায় গিযে কত কষ্টে 
পড়বে, তা আমি হাড়েহাড়ে জানি ! 

ক্ষুদিরাম বলল, মোটেই আমি টাকার জনা সাপটাকে মারিনি । 

ভরত বলল, আমার বাগানের সাপ, দবকার হলে আমি মারব । তোকে এত কেরদানি দেখাতে 
কে বলল ? 

ক্ষুদিরাম বলল, আমাদের এখানে সব সময় যে আগে দেখে, সে-ই সাপ মাবার চেষ্টা করে । কাব 
বাগানেব সাপ, তা নিয়ে কেউ মাথা ঘামায় নাকি । 

ভরত বলল, তুই আগেও সাপ মেবেছিস এ রকম ? 

ক্ষুদিরাম বলল, হ্যা । সাপ দেখলেই আমার মারতে ইচ্ছে কবে । তুমি উইয়ের গর্তেব অত কাছে 
বসে ছিলে কেন £ 

ভরত বলল, তুই এসে কথা বলতে শুরু করলি, তাই তো অনামনস্ক হয়ে গিয়েছিলাম । সাপটা 
ছোবল দিলে মবে যেতেও পারতাম । কিন্তু তুই তো আমায় মুশকিলে ফেলে দিলি ক্ষুদিবাম । তুই 
কুড়িটা টাকা চেয়েছিলি, তারপর আমার প্রাণ বাঁচালি, এখন আমি যদি টাকাটা না দিই তা হলে আমি 
নিমকহারাম হয়ে যাব, তাই না ? অথচ টাকাটা দিয়ে তোর ক্ষতি করতেও ইচ্ছে করছে না। ববং 
পাঁচটা টাকা দিচ্ছি, তোর বন্ধুদের সঙ্গে পেট ভবে কাঁচাগোল্লা কিনে খা গিয়ে । 

ক্ষুদিরাম বলল, এ কী সাপ মারার জন্য বখশিস নাকি ? আমার এক পয়সাও চাই না । 

ভরত বলল, সেই ভাল । তোর হাতে পাঁচ টাকা দিলেও তুই তা নিয়ে ট্রেনে চেপে বসতে 
পারিস । বরং আমি নিজে একদিন মিষ্টি কিনে তোকে খাওযাব । আর কথা দিচ্ছি, বছর দু'এক পবে, 
যদি ঠিকমতন লেখাপড়া করিস, তা হলে তোকে কলকাতায় বেড়াতে নিয়ে যাব ! 

ওষ্ঠ উল্টে অবজ্ঞার ভঙ্গিতে ক্ষুদিরাম বলল, আমাব বয়ে গেছে ৷ আমি মোটেই বেডাতে যেতে 
চাই না! 

ক্ষুদিরাম সাইকেলে উঠতে যাচ্ছে, ভরত আবার বলল, দাঁড়া । এই সাইকেলটা কাব ? 

সাইকেলটার সিটের ওপর দিয়ে একটা সিন্কেব কাপড় জড়ানো । এই সাইকেল ভবতেব চেনা । 
সে বলল, এটা তো হেমেব সাইকেল । সে তো কারুকে ব্যবহাব কবতে দেয় না। তুই আনলি কী 
করে? 

ক্ষুদিরাম বলল, তুমি কি ভাবছ চুরি করে এনেছি ? হেমদাদার কি আর সাইকেল চডাব ক্ষমতা 
আছে ? পা ভেঙে বিছানায় পড়ে আছে না? 

ভরত সবিস্ময়ে বলল, হেমের পা ভেঙেছে ? কবে ? তুই এতক্ষণ সে কথা আমাকে বলিসনি ? 

ক্ষুদিরাম বলল, তুমি কি জিজেস করেছ ? তোমার বন্ধুর পা ভাঙার খবর তুমি জানবে না তা আমি 
বুঝব কী করে? কাল সকালে হেমদাদা নদীর ধার দিয়ে গড়িয়ে পড়ে গিয়েছিল । মাথাতেও 
লেগেছে । খুব বেশি না, কিন্তু ডান পায়ের হাড় ভেঙে গেছে! 

বিকেলবেলা হেমের বাড়িতে চলে এল ভরত । বারান্দায় পা ছড়িয়ে বসে আছে হেম। তার 
মাথায় পটি বাঁধা, ডান পায়ের পাতা ফুলে হাঁড়িব মতন হয়ে আছে, সেখানে চুন-হলুদ লাগানো । 
কথা কাটাকাটি চলছে তার স্ত্রীর সঙ্গে । হেম জেদ ধরে বসে আছে, এই অবস্থাতেও আগামীকাল 
ভোরের ট্রেনে সে কলকাতায় যাবেই যাবে । সত্যেন ও অন্যান্যরা চলে গেছে আজ, হেম যাবে 
একা । 

হেম গন্ভীরভাবে বলল, আগে থেকে যাব ঠিক করেছি, তাই। 

ভরত বলল, কিন্তু এরকম ভাঙা পা নিয়ে গিয়েই বা তুমি কী করবে ? হাঁটতে পারবে না, কোথাও 
যেতে পারবে না। এ তো পাগলামি । 

হেম বলল, যদি পাগলামি মনে করো তো তাই। গৌয়ার্তুমিও বলতে পারো । তবু আমি যাবই । 
তা নিয়ে অন্য কারুর মাথা ঘামাবার তো দরকার নেই । 


৫৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দরজার আড়ালে দাঁড়ানো স্ত্রীর উদ্দেশে সে বলল, কলকাতায় গিয়ে ভাল ডাক্তার দেখাব, এখানে 
কি সে বকম ডাক্তার আছে ? 

ভরত বলল, সেটা অবশ্য ঠিক। কলকাতায় ডাক্তার দেখালে পা ঠিক হয়ে যাবে । কিন্তু তুমি 
একা ট্রেনে যাবে, হাওড়া ট্রেন থেকে নেমে ছ্যাকডা গাড়ির স্ট্যান্ড পর্যন্ত পৌছতে অনেকটা হাঁটতে 
হয়, তুমি একলা পাববে কী করে ? 

হেম তাচ্ছিল্যেব সঙ্গে কলল, এর চেয়ে ঢের বেশি শক্ত কাজ মানুষকে একা একা কবতে হয়, তা 
বুঝি জানো না ? 

ভরত বলল, জানি । কিন্তু তোমাকে এই অবস্থায় দেখেও যদি একা আমি যেতে দিই, তা হলে 
আমাব নিজেবই মনে হবে যে আমি অমানুষ ' সত্যি করে বলো তো হেম, তুমি কি আমায় কলকাতায় 
নিযে যাবাব জন্যই ইচ্ছে কবে পা ভাঙলে € 

হেম প্রা গর্জন কবে উঠে বলল, খবরদাব, তুমি যাবে না । তুমি কলকাতায় যেতে চাওনি, আমার 
জন্য কেন যাবে ? আমি তোমাব সাহায্য চাই না । তুমি কিছুতেই যাবে না। 

ভবত বলল, যেতে আমাকে হবেই ৷ বুঝলাম, নিয়তি আমাকে আবার টানছে কলকাতার দিকে । 

হেম বলল, ওসব নিযতিটিয়তি বাজে কথা ৷ তোমাকে যেতে হবে না। তুমি বাগান নিয়েই 
থাকো । আমি তোমাকে সঙ্গে নিতে বাজি নই | 

ভবত বলল, তুমি বাজি হও বা না হও, আমি ট্রেনে চাপলে তুমি আটকাতে পারবে ? ন্যায্যভাবেই 
আমি তোমাব সঙ্গে এক কামরা বসতে পাবি | হাওড়া স্টেশনে তোমার পাশাপাশি হাঁটাবও অধিকার 
আছে আমার । তুমি কি পুলিশ ডেকে বলতে পাববে, এই লোকটা কেন যাচ্ছে আমার সঙ্গে ? 

নিজেব বসিকতাতে নিজেই হোসে উঠল ভরত । 

পড়ে রইল নিজেব হাতে লাগানো গাছগুলি, না-ফোটা ফুলের কলি, কলাগাছেব মোচা, পুকুবের 
মানু । একটা [ছাট ব্যাগে কষেকটি জামা-কাপড গুছিয়ে নিয়ে ভরত বাগানে এসে দাঁড়াল । একটা 
ঝুপমি গাছেব পাতাৰ আডালে বসে একটা পাখি চোখ গেল, চোখ গেল ডেকে যাচ্ছে 
'অবিশ্রান্তভাবে | পাখিটাকে দেখা যায় না। কাঠচাঁপা ফুলগাছটাকে ঘিরে গুনগুন করছে দুটো 
ভোমরা, তালগাছ বেষে তবতব কবে উঠে যাচ্ছে একটা চেনা কাঠবিডালি, কামিনী গাছটার নীচে 
ঝনে পড়া ফুলগুলি সাদা চাদবেব মতন বিছিয়ে আছে । 

ভনত অস্ফুট স্ববে বলল, বেশি দিন না, দিন সাতেকেব মধ্যেই আমি ফিরে আসছি । 

একটুও বাতাস নেই । অনা দিন গাছের পাতাগুলো দুলতে দুলতে কিছু কথা বলে, আজ তারা 
ভবতকে বিদাষ সম্ভাষণ জানাল না । 

হেমকে নিযে ভবত হাওডা স্টেশনে পৌছল বিকেলের দিকে । হাতে যদিও একটা লাঠি নিয়েছে, 
তবু হেমেব নিজে নিজে হাঁটাব ক্ষমতা নেই । ভবত হেমের একটা হাত নিজের কাঁধে তুলে ওর 
শবীবেব ভাব অনেকটা কমিয়ে দিয়েছে, তবু প্রতিটি পদক্ষেপে হেমের মুখ যন্ত্রণা কুঁকড়ে উঠছে, 
মুখে সে কোনও শব্দ কবছে না । 

ছ্যাকডা গাড়িব আড্ডাব দিকে যেতে যেতে ভরত জিজ্ঞেস করল, তুমি একা আসতে চাইছিলে, কী 
কবে গাডিতে গিয়ে উঠত € 

হেম বলল, হামাগুডি দিয়ে যেতাম ৷ 

ভবত বলল, এত লোকের ভিডের মধ্যে তুমি হামাগুড়ি দিতে ? 

হেম জোর দিযে বলল, হ্যা যেতাম ' আমি কারুব সাহায্যের তোয়াক্কা করি না! 

ভবত হেমকে ছেড দিযে খানিকটা সরে গিয়ে বলল, দেখি তো কেমন হামাগুড়ি দিতে পারো ? 

হেম সত্যিই বসে পড়ল | চার পাশ দিযে ব্যস্ত মানুষ ছুটছে, কেউ কেউ কৌতূহলী হয়ে তার 
দিকে তাকালেও কেউ থামছে না। এর মধ্যে হেম হামাগুড়ি দিতে উদ্যত হলে ভরত দৌড়ে এসে 
তাকে ধরে ফেলল, জোব কবে টেমে তুলল । তারপর ক্ষোভের সঙ্গে বলল, হেম, তুমি আমাকে 
এখনও বন্ধু বলে মনে করো না ' বন্ধু কি বন্ধুর কাছে সাহায্য চায় না £ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৮১ 


হেম বলল, কী করব বলো ৷ আমার স্বভাবটাই এরকম । আমি কারুর ওপর কখনও নির্ভরশীল 
হতে চাই না। অন্যের ব্যাপারেও মাথা গলাই না। এই জন্য অনেকে আমাকে হৃদয়হীন মনে 
কুরে । 

ভবত বলল, (তোমাব সম্পূর্ণ হৃদয় তুমি দেশ নামে এক ভাবমুর্তিকে দিয়ে বসে আছ ! তাই কোনও 
মানুষকে আর তুমি ভালবাসতে পারো না । কিন্তু মানুষ নিয়েই তো দেশ ! 

হেম বলল, দেশ আমাব কাছে ভাবমূর্তি নয় । বঙ্কিমবাবুর দেশজননীও আমার চোখে ভাসে না । 
আমার কাছে দেশ মানে কোটি কোটি পরাধীন মানুষের অপমানিত, বঞ্চিত, নিপীড়িত মুখ । 

ভরত একটা ছ্যাকডা গাড়ি ভাড়া করল, প্রথমেই হেমের চিকিৎসার ব্যবস্থা করা দরকার । হেম 
আগেই বলে দিযেছে, সে হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে রাজি নয়, আগামীকালের প্রতিবাদ সভা 
সে দেখতে যাবেই । তা হলে কোনও ডাক্তারের কাছে যেতে হয় । ভরতের মনে পড়ল ডাক্তার 
মহেন্দ্রলাল সরকারের কথা । শশিভূৃষণ মাস্টারের সঙ্গে সে মহেন্দ্রলালের চেম্বারে কয়েকবার গেছে, 
জায়গাটা তাব চেনা । 

গাড়ি নিয়ে ভবানীপুবে পৌছতে পৌছতে সন্ধে হয়ে গেল । আগে ভরত এই চেম্বারের সামনে 
প্রচুব বোগীব ভিড় দেখেছিল, এখন মাত্র দু'জন অপেক্ষা কবছে। তাদের হয়ে যাবার পর ভরত 
চেন্বাবেব মধ্যে প্রবেশ করেই চমকে গেল । চামড়ায় মোড়া গদিওয়ালা যে বড় চেয়ারটিতে 
বিশালকায মহেন্দ্রলাল বসতেন, সেখানে এখন বসে আছেন একজন সরু চেহারার মাঝবয়েসী 
ব্যক্তি । পেছনেব দেওয়ালে টাঙানো মহেন্দ্রলালের একটি বাঁধানো ছবি । 

ডাক্তাবটি চোখ থেকে চশমা খুলে বললেন, আপনাবা বুঝি বিদেশি ? তাই খবব শোনেননি । 
ডাক্তাব মহেন্দ্রলাল সরকাব গত বছর আমাদের ছেডে চলে গেছেন । আমি তাঁব আসিস্ট্যান্ট ছিলাম, 
আমিও ডাক্তার সরকার । 

ভরত কষেক মুহুর্ত চুপ করে রইল । ডাক্তাবরা অমর নন, তাঁদেবও রোগ-ভোগ আছে, 
মহেন্দ্রলালের বযেসও যথেষ্ট হয়েছিল, তবু তাঁব চলে যাওয়াটা যেন বিশ্বাস্য মনে হয় না। 

এই ডাক্তাব যতক্ষণ হেমের মাথার ক্ষত ও পা-টা পরীক্ষা করতে লাগলেন, ভরত বসে বসে 
ভাবতে লাগল মহেন্দ্ললালের কথা । অমন প্রবল প্রতাপান্বিত ব্যক্তিত্ব, তাও একদিন শূন্যে মিলিয়ে 
যায । একেবারে সব শেষ ! মহেন্দ্রলাল প্রথম দিন ভরতকে একটা মন্ত্র শিখিয়েছিলেন, ভরত মনে 
মনে বারবার সেটা বলতে লাগল, পঞ্চভতের ফাঁদে, ব্রহ্ম পড়ে কাঁদে ! পঞ্চভূতের ফাঁদে, ব্রহ্ম পড়ে 
কাঁদে ৷ তা হলে পঞ্চভূত দিযে গড়া মানুষের এই শরীরটাই আসল, এই শরীর না থাকলে ব্রহ্মট্রহ্ম 
কিছুই থাকে না! 

ডাক্তারটি মলম মাখিয়ে ভাল কবে ব্যান্ডেজ বেঁধে দিলেন পায়ে, মাথায় আর কিছু দরকার হল 
না। হেমকে দশদিন টানা শুয়ে থাকতে হবে | বাড়ি থেকে বেরুনোও নিষেধ । 

এব পর শিয়ালদা অঞ্চলে পর্বপরিচিত একটি মেসবাড়িতে হেমকে নিয়ে উঠল ভরত । 
সৌভাগ্যবশত একতলায় ঘর পাওয়া গেল, তাতে সিঁড়ি ভাঙতে হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে 
গেছে। একতলার বড় হলঘরটিতে মেসের বাসিন্দারা প্রতিদিন সন্ধেবেলা জমায়েত হযে গাল-গল্প 
করে । হেম বিছানায় শুয়ে আছে, ভরত শিয়রের চেয়ারে বসে বাইরের সব কথাবাতহি শুনতে 
পাচ্ছে । না শুনে উপায নেই, বাইরের আড্ডাধারীদের কণ্ঠস্বর এমনই উচ্চগ্রামে যে দরজা বন্ধ 
করলেও সব শোনা যায় । 
কিংবা সিঁডি দিয়ে ওঠা-নামার সময় অনেকের কথা তার কানে এসেছে । সে সবই অতি সাধারণ 
কথা, অনেক সময় নিন্নকচির কথা । এরা অধিকাংশই অফিস-চাকুরে, অফিসের কথা, খাওয়াদাওয়ার 
কথা, বাজার-দর ও স্ত্রীলোকের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে লালসাময় রসিকতা ছাড়া যেন আর কিছু জানেই 
না। আজ এদের আলোচনার বিষয় শুনে ভবতের বিস্ময় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । সবাই উত্তেজিত 


৫৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বঙ্গভঙ্গ প্রসঙ্গে । কথাবাতয়ি বোঝা যাচ্ছে কারুর কাকর বাড়ি পূর্ববঙ্গে, কারুর কারুর হুগলি, 
মেদিনীপুরে, সকলেই বাংলা ভাগের ঘোর বিরোধী । আগামীকাল টাউন হলের সভাতেও যোগ দিতে 
অনেকে বদ্ধপরিকর । আজ বৃষ্টি হচ্ছে দেখে, কালও যদি বৃষ্টি হয় তা হলে মিছিল পণ্ড হয়ে যেতে 
পারে, এই নিয়ে সবাই উদ্বিগ্ন । দু'চারটি খিস্তিখেউড় যা শোনা গেল, তা কোনও নাবী সম্পর্কে নয়, 
লর্ড কার্জন সম্পকে ! 

হেম বলে বটে এ দেশের কোটি কোটি মানুষের মুখে পবাধীনতার অপমান ও বঞ্চনার জ্বালা 
রয়েছে, কিন্তু ভরত তাতে বিশেষ গুরুত্ব দেয়নি ৷ ওটা শুধু হেমের মনের কথা । আসলে এ দেশের 
শতকরা নব্বই জন মানুষ স্বাধীন না পবাধীন তা নিযে মাথাই ঘামায না, দিব্যি হাসছে, খেলছে, 
খাচ্ছেদাচ্ছে বংশ বৃদ্ধি কবে যাচ্ছে । অনেকেই মনে করে, ইংরেজ শাসন ভারতের পক্ষে আশীবাদি । 
মহাবানি ভিকটোবিযাব মৃত্যুসংবাদ শুনে কত লোক কেঁদে ভাসিযেছে। যারা বঞ্চিত, যারা দরিদ্র, 
তারা কাছাকাছি কিছু লোককে তাদের দুভাঁগ্যেব কাৰণ মনে করে, দেশের সামগ্রিক অবস্থা বোঝে 
না। আজ হঠাৎ এত লোক ইংরেজ সরকারের একটা সিদ্ধান্তে বিরোধী হয়ে উঠল কী করে? 
বাংলা ভাষান প্রতি ভালবাসা ? বেশিব ভাগ শিক্ষিত বাঙালিই তো বাংলা-ইংরিজি মিশিয়ে একটা 
জগাখিচুড়ি ভাষা বলে ' বাংলা বই-ই বা ক'জন পড়ে ? আর অশিক্ষিত লোকদের ভাষা -সচেতনতাই 
নেই । তবে? 

পরদিন সকালেই মেসেব এক ভুত্য খবব দিল, এ পল্লীব সমস্ত দোকানপাট আজ বন্ধ । কেউ 
হরতালের ডাক দেয়নি, তাবা নিজেবাই বন্ধ কবেছে। বেলা বাড়াব সঙ্গে পথে পথে লোকে 
লোকাবণ্য, সব দিকে কী হয় কী ত্য ভাব ৷ মাঝে মাঝে মিলিত কঠে ধ্বনি শোনা যাচ্ছে বন্দে 
মাতবম ! 

ঞ্চিমবাবুর বন্দে মাতরম গানটি আগে শুনেছে ভবত, কিন্তু তার প্রথম শব্দ নিয়ে এমন শ্লোগান 
সে আগে শোনেনি । কোনও শ্লোগানই শোনেনি আগে । এটা শুনতে ভাল লাগছে, বেশ জোরালো 
এবং আবেগময় | কে বন্দে মাতবম শ্লোগান বানাবাব নির্দেশ দিল? 

আগেই শোনা গিষেছিল, প্রথম জমায়েতটি হবে কলেজ ক্কোযারে । সেখান থেকে মিছিল যাবে 
টাউন হলেব দিকে | দুপুবে খাওয়াদাওযার পবেই হেম বলল, ব্রাদার, একটা গাড়ি ডাকো, আমি 
কলেজ স্কোয়ারে যাব, প্রথম থেকে সব দেখব । 

ভবত বলল, ডাক্তাব তোমাকে ঘর থেকে বেকতেই বাবণ কবেছেন যে 

হেম সে কথায় পাত্তাই দিল না। এক হাতে ঝাপটা দিয়ে বলল, তুমি যদি না ডাকো, খুঁড়িয়ে 
খুঁডিযে আমি নিজেই যাব | 

বেলা দুটো বাজে, এর মধ্যেই ঘোড়ার গাড়ি নিয়ে কলেজ স্কোয়ারের দিকে এগোনোই যায় না । 
সব যানবাহন বন্ধ হযে গেছে । চতুদিকে গিসগিস করছে মানুষ, অনেকের হাতে কালো পতাকা । 
গাডিটাকে আলবার্ট হলেব সামনে থামিয়ে রাখা হল | 

ভবত বলল, হেম, এত যে মানুষ আসছে, এত লোক সভায় যোগ দেবে, এদের সংগঠন করল 
কে ? জাতীয় কংগ্রেস তো সভাব ডাক দেয়নি । লোকে এমনি এমনি আসছে? 

হেম বলল, বেশ হয়ছে ! এর জনা দায়ি ইংরেজ সরকার । না বুঝে এই সরকারও অতি সাধারণ 
মানুষদেবও রাজনীতিব দিকে ঠেলে দিয়েছে । বাঙালির আঁতে ঘা দিয়েছে, তাই যারা কোনওদিন 
রাজনীতি নিয়ে মাথা ঘামাত না, তারাও এখন নেমে পড়েছে রাস্তায় । 

ভরত বলল, ছাত্রদের সংখ্যাই বেশি দেখছি । ছাত্ররাই ভিড সামলাচ্ছে । 

হেম বলল, ছাত্ররাই তো আসল শক্তি । ছাত্ররা খেপে উঠলে এই আন্দোলন দীর্ঘদিন চলবে । 
সাধারণ মানুষের সংসারের চিন্তা থাকে, তাতে প্রতিবাদ-প্রতিরোধ বেশিদিন টেনে নিয়ে যেতে পারে 
না। কিন্ত ছাত্ররা অদম্য, তারা ইচ্ছে করলে সারা দেশের জীবনযাত্রা অচল করে দিতে পারে । 

ভরত বলল, আমি এক সঙ্গে এত মানুষ আগে কখনও দেখিনি । কোনও সংগঠন নেই, তবু 
অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৮৩ 


হেম বলল, আন্দোলনটা টেনে নিয়ে যেতে হলে এর পর আমাদেরই সংগঠনের কাজে লাগতে 
হবে । বঙ্গভঙ্গ দেখছি সত্যিই শাপে বর হল । ইস, এই সময়েই আমার পা ভাঙল ! 

একটু পরে মিছিল চলতে শুরু করল । মুহুর্মুহু গর্জন শোনা যেতে লাগল, বন্দে মাতরম ! বঙ্গ ভঙ্গ 
চাই না চাই না! বঙ্গ ভঙ্গ হবে না হবে না! কালো পতাকা ছাড়াও কারুর কারুর হাতে রয়েছে নীল 
রঙের ফেস্টুন, তাতে লেখা, বাংলা অখণ্ড । 

রাস্তার এক এক জায়গায় সার দিয়ে দাঁড়িয়ে আছে গোখাঁ পুলিশ, মধ্যে মধ্যে গোরা সার্জেন । 
ছাত্ররা তাদের দেখে প্রবল উৎসাহে নাচতে শুরু কবছে, কেউ কেউ টিটকিরি দিচ্ছে । সব ভয ভেঙে 
গেল কী করে ? 

গাড়িটা চলেছে মিছিলের পেছনে পেছনে, ভরত অনেকখানি শরীর বাইরে ঝুঁকিয়ে দেখে দেখে 
বর্ণনা দিয়ে যাচ্ছে । একটু পরে হেম বলল, আমার দুভগ্যি, আমি এই এঁতিহাসিক পদযাত্রায় অংশ 
নিতে পারলাম না। কিন্তু তুমি গাড়িতে বসে থাকবে কেন ? নামো । হাঁটো ওদের সঙ্গে । 

ভরত নেমে পড়ে মিছিলে যোগ দিল । কত রকমের মানুষ এক সঙ্গে হাঁটছে । কারুকে কাককে 
দেখলেই বোঝা যায় সন্ত্রান্ত পবিবারের লোক, তাদের পাশাপাশি কেরানি, দোকানদার বা ফেরিওয়ালা 
শ্রেণী, ছাত্রদের সঙ্গে মিশে আছে শিক্ষক-অধ্যাপক । মিছিলের মাঝামাঝি একজন দীর্ঘকায় বাক্তি 
সবাইকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে বন্দে মাতরম ধবনি দিচ্ছে, তার দিকে 
সকলেরই চোখ পড়ে । অত্যন্ত সুদর্শন, শাল-প্রাংশু মহাভুজ বাক্তিটিকে বাঙালি বলে মনেই হয় না । 
তবে কি অবাঙালিরাও বঙ্গ ভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিচ্ছে । কথায় কথায জানা গেল, ওই 
ব্যক্তিটি বাঙালিই বটে, ওঁর নাম রমাকান্ত রায়, সদ্য জাপান থেকে শিক্ষা সমাপ্ত কবে ফিরেছেন । 
মিছিলে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু একজন দাড়িওয়ালা মৌলভি মহা উৎসাহে সকলের সঙ্গে 
গলা মেলাচ্ছেন, অনেকেই এঁকে চেনে, ইনি মৌলভি লিয়াকৎ হোসেন । 

টাউন হলের কাছে পৌছে দেখা গেল অন্য দিক থেকেও আরও মিছিল এসে সে স্থানটি এর 
মধ্যেই এক জনসমুদ্ধে পরিণত হয়েছে । মানুষ, মানুষ, অসংখ্য মানুষ ! এই শহরের ইতিহাসে আগে 
কখনও এক সঙ্গে এত মানুষ পথে নামেনি, একই উদ্দেশ্য নিয়ে এক জাযগায় মিলিত হয়নি । এত 
কলকোলাহলের মধ্যে মিটিং হবে কী করে ? অথচ একটা মিটিং হওয়ার খুবই প্রয়োজন আছে । শুধু 
প্রতিবাদ নয়, আন্দোলন চালিয়ে যাবার পথনির্দেশ চায় সাধারণ মানুষ । এবং সেই নির্দেশ কোনও 
মান্যগণ্য নেতার মুখ থেকে শোনাই কার্যকর হবে । বড়দরের নেতার অভাব নেই, অনেক 
রাজা-মহারাজাও এখানে সমবেত হয়েছেন, কিন্তু এমন কে আছেন যাঁর কণ্ঠস্বর এত সহস্র মানুষ 
শুনতে পাবে ? তা অসম্ভব ? 

নেতারা দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে এক অভিনব ব্যবস্থা গ্রহণ কবলেন । মিটিং হবেই, 
তবে একটি নয়, তিনটি, এবং তা চলবে একযোগে । টাউন হলের দোতলায় হলঘরে একটি, 
একতলায় একটি এবং সামনের মাঠে একটি । তিনটি সভাতে যাতে একই রকম ঘোষণা হয়, তাও 
ঠিক করে নিলেন তিন সভাপতি । কাশিমবাজারের মহারাজ মণীন্দ্রন্দ্র নন্দী প্রথম সভার সভাপতি, 
অন্য দুটির ভূপেন্দ্রনাথ বসু ও অশ্বিকাচরণ মজুমদার । অনেক দুদে উকিল ব্যারিস্টার রয়েছেন তাঁদের 
পাশে | 

সবিস্তারে পটভূমিকা আলোচনা করার পর মূল প্রস্তাব দাঁড়াল দুটি । বাংলাকে ভাগ করার জন্য 
সরকারের অযৌক্তিক আইন প্রত্যাহার করতে হবে । যতদিন না প্রত্যাহৃত হয়, ততদিন চলবে 
প্রতিরোধ আন্দোলন । আর প্রতিরোধের প্রধান অস্ত্র বয়কট | কেউ বিদেশি দ্রব্য কিনবে না, কেউ 
বিদেশি পণ্য ব্যবহার করবে না । 

বক্তৃতার মাঝে মাঝেই জনতা তুমুল হর্ষধ্বনি করতে লাগল | বয়কট ঘোষণার সঙ্গে সঙ্গে সকলে 
হাততালি দিয়ে উঠল, সেই শব্দ যেন পৌছে গেল শহরের অন্য প্রান্ত পর্যন্ত । 

হেম বলল, ব্রাদার, শুধু সমর্থন করলে হবে না, এখনি দৃষ্টান্ত স্থাপন করতে হবে ! তোমার পায়ের 
বিলিতি জুতো খুলে ফেল ! 


৫৮৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভবত বলল, জুতো খুলে... খালি পায়ে যাব ? 

হেম জোর দিয়ে বলল, হ্যা । জুতো খুলে শূন্যে ছুঁড়ে দাও ! 

ভরত দুই লাফে ঘোড়া গাড়ির ওপরে উঠে দাঁড়াল । পা থেকে জুতো খুলে চিৎকার করে বলল, 
বন্ধুগণ, বিদেশি বর্জন এখন থেকেই শুরু হোক । এই আমি আমার বিলিতি জুতো ত্যাগ করলাম ! 

অমনি হাজার হাজার লোক নিজেদের জুতো ছোড়াছুড়ি শুরু করল । অনেকে খুলে ফেলল 
গায়েব জামা । সামনেব একটা গোলা থেকে খড়-পাটকাঠি টেনে এনে তৈরি হল লর্ড কার্জনের মস্ত 
এক কৃশপুত্তলিকা । তাতে আগুন ধরিয়ে দেবার পর এতগুলি কণ্ঠের বন্দে মাতরম ধ্বনি যেন বিদীর্ণ 
করে দিল গগন । 

জনকঠ্েব সেই গর্জন বড লাটভবন থেকে শোনা যায় । লর্ড কার্জন গোয়েন্দা মারফত দশ মিনিট 
অন্তর মিছিল ও সমাবেশেব খবর নিচ্ছেন । তাঁর মুখমণ্ডলে উদ্বেগের চিহ্নমাত্র নেই, বরং হাসছেন । 
তিনি তো জানেনই, এ বঙ্গে বালখিল্যদের দাপাদাপি । দু'চারদিন টেচালেই ওদের গলা ভাঙবে, 
তারপব চুপ করে মাবে | এই দুর্বল, অক্ষম জাতির সাধ্য আছে সরকারের নীতি বদলাবার ? 

টাউন হলেব সভার গর্জন যখন প্রবলতব হল, তখন কার্জন পাশ ফিরে ফেজারকে সকৌতুকে 
বলালেন, Conceive the howls ! They will almost slay me in Bengal. 


৭৫ 


বাডিব চৌহদ্দির মধ্যেই একটি অস্থায়ী মন্দির বানিয়েছেন অরবিন্দ । দেখতে সাধারণ কুটিরের 
মতন | তাব মধো প্রতিষ্ঠিত হয়েছে বগলা মূর্তি । সোনা মোডা এই মূর্তিটি অরবিন্দ নিজ ব্যয়ে 
প্রস্তুত কবিষেছেন ৷ সিংহাসনে উপবিষ্টা এই দেবী গীতবণাঁ পীত আভরণ ও পীতবর্ণ মালা পরে 
আছেন গলায ৷ গন্তীর আকৃতি, যেন সব সময় মদোন্মত্তা, স্তনযুগল দৃঢ় ও স্থূল, দেবীর ডান হাতে 
মুগুব, অন্য হাতে এক প্রতিস্পর্ধীর জিভ টেনে ধরে আছেন | মুগুবের আঘাতে তিনি শক্রকে দমন 
কবাব জন্য উদাত | 

একজন ব্রাহ্মণ পৃজাবী নিযুক্ত হযেছে, তা ছাড়া অরবিন্দ নিজে প্রতিদিন অতি ভোরে উঠে স্নান 
সেবে নিযে সেই দেবীমুর্তিব সামনে ধ্যানে বসেন । ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তখন যেন তাঁর 
বাহাজ্ঞান থাকে না। দুপুববেলা কলেজে পড়াতে যান বটে, কিন্তু সন্ধের পরই আবার সেই কুটিরে 
বসে পৃূজাবীটিব নির্দেশে তন্ত্রমতে সাধনা শুরু করেন । 

ব্রাহ্ম পরিবারেব সন্তান, প্রায় আবাল্য ইংলন্ডে লালিত পালিত অরবিন্দ এখন ঘোবতর হিন্দু । 
শবীব-মন থেকে বিলিতি গন্ধ পুবোপুরি মুছে ফেলতে চান । মাঝে মাঝেই শরীরে ছাই মাথা 
জটাজটধাবী যোগীবা আসেন তাঁর কাছে, তিনি নিভৃতে শাস্ত্র আলোচনা করেন তাঁদের সঙ্গে | 
বরোদায অরবিন্দব পবিচিত দু-চারজন ব্যক্তি আগে মাঝে মাঝেই গল্পগুজব করতে আসতেন এ 
বাডিতে ৷ কাবাশান্ত্র নিযে তর্কবিতর্ক হত, পেয়ালার পর পেয়ালা চা ও প্রচুর সিগারেটের ধোঁয়া 
উড়ত, এখন তাঁরা এসে অববিন্দকে প্রায় সব সময় পূজার ঘরে দেখে নিরাশ হয়ে ফিরে যান । 

হিন্দুব ছেলে আবার স্বধর্মে ফিরে এসেছে, এতে বিস্ময়ের কিছু নেই । তবু কয়েকজন বলাবলি 
কবেন যে হিন্দু ধর্মে এত দেব-দেবী থাকতে অরবিন্দ হঠাৎ ভয়ংকরী বগলা মূর্তি পূজায় মেতে 
উঠলেন কেন ? দশ মহাবিদ্যাব অন্তর্গত এই বগলামুখী দেবীর আরাধনা সাধারণত গৃহস্থবাড়িতে হয় 
না। তান্ত্রিকেবা এই মূর্তিব সামনে সাধনা করেন শক্র বধের জন্য । অরবিন্দ ঘোষের তেমন শক্র 
কে ? এই নিবীহ, শান্ত, লাজুক, মৃদুভামী অধ্যাপকটির কোনও শত্রু থাকতে পারে বলে বিশ্বাসই হয় 


৫৮৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না। 

ব্যক্তিগতভাবে অরবিন্দব কোনও শক্ত নেই। মাতৃন্নেহবঞ্চিত অরবিন্দ এই দেশকেই মা বলে 
মেনেছেন । দেশের শক্রই তাঁর চিরশক্র । যতদিন না এই শত্রুকে বিতাড়িত করা বায়, ততদিন তাঁর 
মনে এক ফোঁটা শান্তি নেই । অরবিন্দর এই যে ধমচিরণ, তা নিছক নিজের আত্মিক উন্নতির জন্য 
নয়, দেশজননীকে পরাধীনতা থেকে মুক্ত করাই তাঁর পরম উদ্দেশ্য । কয়েকবছর আগে বারীন ও 
যতীনের মাধ্যমে সশস্ত্র বিপ্লবের প্রয়াস ব্যর্থ হয়ে গেছে । অরবিন্দ তবু হাল ছেড়ে দেননি । অনেক 
ভেবেচিন্তে তিনি বুঝেছেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ বা ধর্মভীরু, সাধারণভাবে ডাক দিলে, অনেকে 
সমবেত হবে না, দু-চারজন এলেও দলাদলি, ঝগড়া শুরু করবে । কিন্তু ধর্মেব নামে অনেককে একত্র 
করা যায়, ধর্মের নামে অনেক মানুষ যে-কোনও শপথ নিতেও প্রস্তুত । 

অরবিন্দ অনেকদিন থেকেই বঙ্কিমচন্দ্রের ভক্ত । আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র দশপ্রহরণধারিণী 
দুগরি মূর্তি বর্ণনা করেছেন, সেই মূর্তির পদতলে বসে সংগঠিত হয়েছিল সন্তান সৈন্যদল । অরবিন্দ 
দুগার বদলে বগলামুখী দেবীকে বেছে নিয়েছেন, তার কারণ এই দেবী আরও হিংস্র, আরও ক্ষিপ্র । 
আনন্দমঠ প্রায় একটি কল্পিত কাহিনী, অরবিন্দ চান কোনও গোপন স্থলে সত্যি সত্যি একটি ভবানী 
মন্দির প্রতিষ্ঠিত হোক, সেখানে সাধনা-আরাধনার সঙ্গে সঙ্গে শত শত যুবককে দেওয়া হবে 
অস্ত্রশিক্ষা । দেবীমূর্তির সামনে দেশের জন্য জীবন দান করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ হবে, তারপব 
ছড়িয়ে পড়বে বিপ্লবের আগুন । এই পরিকল্পনা নিয়ে অরবিন্দ “ভবানী মন্দির’ নামে একটি পুস্তিকা 
লিখতেও শুরু করেছেন | 

বারীন এখন এখানেই থাকে । মাঝে মাঝে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আবার ফিবে আসে । 
কাজকর্ম কিছু করে না, তবে বাবীনের লঘু স্বভাবের কিছুটা বদল হয়েছে । সে অনেক বইপত্র পড়ে, 
কিছু লেখালিখিও করে । 

বাড়িতে কোনও নারী না থাকলে সংসারের শ্রী থাকে না। বিবাহ করলেন বটে, তবু অববিন্দব 
বিবাহিত জীবন ঠিক পরিপূর্ণতা পেল না, মৃণালিনী থাকতে চান না বরোদায় । বাপের বাডিতেও 
মৃণালিনীর স্বস্তি নেই। কেউ কেউ তাঁর স্বামীর নামে আভাসে-ইঙ্গিতে খোঁটা দেয় । সবাই বলে, 
মৃণালিনীর স্বামী প্রকাণ্ড বিদ্বান ও অসাধারণ পুরুষ, কিন্তু তিনি সারাজীবন বরোদার মতন একটি ছোট 
জায়গায় অধ্যাপকগিরি করে যাবেন ? এতে অসাধারণত্ব কোথায় £ কলকাতায় এলে অন্য চাকুরিতে 
কত উন্নতি হতে পারত, অরবিন্দর উন্নতির কোনও চেষ্টাই নেই । অধ্যাপকগিরিতে কতই বা উপাজন 
হবে! 

মৃণালিনী অভিযোগ জানিয়ে চিঠি লেখেন । সে চিঠি পড়ে হাসতে হাসতে মাথা নাডেন 
অরবিন্দ | উন্নতি ? না, কোনও দিন হবে না । তাঁর মাথায় যে একটা পোকা ঢুকে আছে, চাকরিব 
উন্নতির চেষ্টা করার জন্য তিনি জন্মাননি । 

স্ত্রীকে বোঝাবার জন্য অরবিন্দ এক দিন একটা লম্বা চিঠি লিখলেন : প্রিয়তমে মৃণালিনী, তুমি যে 
রকম উন্নতি চাও, তা আমার হবে কী করে ? আমার মাথায় যে তিনটে পাগলামি আছে ! 

প্রথম পাগলামি হচ্ছে, নিতান্ত সাধারণ মানুষের মতন খেয়ে পরে থেকে আমার উপার্জনের বাকি 
টাকা আমি দেশের অভাবগ্রস্ত লোকদের মধ্যে বিলিয়ে দিতে চাই। এ দেশে আমার তিরিশ কোটি 
ভাইবোন আছে, তাদের মধ্যে অনেকে অনাহারে মরছে । অধিকাংশই দুঃখ-কষ্টে জর্জরিত হয়ে 
কোনও রকমে টিকে থাকে ৷ তাদের হিত করব না ! 

দ্বিতীয় পাগলামিটা সম্প্রতি আমার ঘাড়ে চেপেছে। যে-কোনও উপায়ে ভগবানের সাক্ষাৎ দর্শন 
লাভ করতে হবে | ...ঈশ্বর যদি থাকেন, তবে তাঁর অস্তিত্ব অনুভব করবার, তাঁর সঙ্গে সাক্ষাৎ করবার 
কোনও না কোনও পথ অবশ্যই থাকবে । সে পথ যতই দুর্গম হোক, আমি সে পথে যাবার জন্য দৃঢ় 
সংকল্প করে বসেছি । 

আর তৃতীয় পাগলামিটা কী জানো ? অনেক লোকই স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলো মাঠ, 
খেত, বন, পর্বত, নদী বলে জানে । আমি স্বদেশকে মা বলে জানি, ভক্তি করি, পূজা করি । মায়ের 


৫৮৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বুকেব ওপর বসে যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয়, তা হলে ছেলে কী করে ? নিশ্চিন্তভাবে 
খাওয়া দাওযা করতে বসে, স্ত্রী-পুত্রের সঙ্গে আমোদ প্রমোদ করতে বসে, না মাকে উদ্ধার করার জন্য 
দৌড়ে যায় ? আমি জানি, এই পতিত জাতিকে উদ্ধার করার বল আমার আছে, শারীরিক বল নয়, 
তলোয়াব-বন্দুক নিযে আমি যুদ্ধ কবতে যাচ্ছি না। জ্ঞানের বল। ক্ষাত্র তেজ একমাত্র তেজ নয়, 
ব্রহ্মতেজও আছে । সেই তেজ জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত । 

শেষ দিকটা একটু ধোঁয়াটে করে রাখলেন অরবিন্দ | শুধু জ্ঞান নয়, তিনি যে তলোয়ার-বন্দুক 
নিয়েও যুদ্ধ শুরু করার পক্ষপাতী, সে কথা আর জানালেন না। মৃণালিনীর পিতা সরকারের 
উচ্চপদস্থ কর্মচাবী, কোনওক্রমে এই চিঠি তাঁর হাতে পড়লে বিপর্যয় হতে পাবে । 

বাবীনের তেমন পৃজো-আচ্চায় মতি নেই ৷ দাদার ধমচিরণ সে খানিকটা কৌতৃহলের চোখে 
দেখে । দাদার সঙ্গে ইদানীং কথাবাতবিও সুযোগ ঘটে না। একদিন সে অরবিন্দকে বলল, সেজদা, 
তুমি 'পাইয়োনিযার" পত্রিকাটি পডেছ ? সত্যি সত্যি বাংলা দু' ভাগ হয়ে যাচ্ছে, তাই নিযে কলকাতায় 
ধুন্ধমাব কাণ্ড শুরু হয়েছে । 

অরবিন্দ কাগজ পড়েননি, কিন্তু কলেজ লাইব্রেরিতে এই আলোচনা শুনে এসেছেন । অন্য 
অধ্যাপকবা বলাবলি করছে যে বাঙালিরা সরাসরি ইংরেজ বিরোধিতায় নেমে পড়েছে, সমস্ত বিদেশি 
দ্রব্য বর্জন শুক হযে গেছে । ইংরেজদেব দোকানপাটে কেউ যায় না, বয়কটের ডাক দেওয়া 
হযেছে । কেউ বিদেশি পোশাক পবে বাস্তায় বেরুলেও অন্য লোকেবা তাকে নিযে হাসি-ঠাট্টা করে | 
এমনকী ছাত্রবাও বলে দিয়েছে, তারা সরকারি স্কুল কলেজে আর পড়তে যাবে না। এমন কাণ্ড 
ভ-ভাবতে কখনও হযনি । বাঙালিরা এত সাহস পেল কী করে? 

অববিন্দ জিজ্ঞেস কৰলেন, এই আন্দোলন কাবা চালাচ্ছে ? পেছনে কোন দল আছে £ 

বারীন বলল, সব কাগজেই এই আন্দোলনের খবর ছাপছে । কোনও দলের তো উল্লেখ দেখি 
না। কংগ্রেস থেকে কোনও প্রস্তাব নেওয়া হয়নি । কোনও কোনও নেতা অবশ্য প্রকাশ্যে সমর্থন 
জানাচ্ছেন, কেউ কেউ আড়ালে আছেন । সুবেন বাঁড়জ্যেকে তো জানোই, যতটা নবম, ততটা গরম 
হতে পাবেন না! । স্বদেশি আন্দোলন চালিযে যাবার পক্ষপাতী, কিন্তু ছেলেবা সরকারি স্কুল-কলেজ 
বর্জন ককক তা তিনি চান না। 

অববিন্দ বললেন, অবশাই বর্জন কবা উচিত । ও সব জায়গায় তো গোলামির শিক্ষা দেওয়া হয় ! 
ওবকম শিক্ষা না পেলেও ক্ষতি নেই । 

বাবীন বলল, একটা কাগজে একটা অদ্ভুত ঘটনা লিখেছে । বাগবাজারের একটা বাড়িতে একটা 
ছু’ বছবেব ছেলের খুব অসুখ । তার বাবা ডাক্তার ডেকে এনে দেখাবার পর তাকে যেই ওষুধ 
খাওয়াতে গেছেন, অমনি ছেলেটা চিৎকার করে উঠল, না, বিদেশি ওষুধ খাব না, কিছুতেই খাব না, 
কবিবাজি ওষুধ খাব। ওইটুকু ছেলেও যদি এরকম কথা বলে, তা হলে ব্যাপারটা কতখানি 
ছডিয়েছে ভেবে দাখো ! 

অববিন্দ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বইলেন । ইদানীং তিনি সিগারেট কম খান, ব্র্যান্ডি পানও কমিয়ে 
দিযেছেন। চক্ষু মুদে যেন ধ্যানমগ্ন অবস্থা । তারপর চোখ খুলে বললেন, কলকাতায় এ রকম কাণ্ড 
ঘটছে, তুই এখানে বসে থকে কী করবি ? তুই কলকাতায় চলে যা। 

বারীন বলল, আমিও সেই কথা ভাবছিলাম । মনটা উতলা হয়ে আছে। বয়কট আন্দোলন 
স্বচক্ষে দেখতে চাই । 

অরবিন্দ বললেন, শুধু দেখলে চলবে না। পুরনো সঙ্গী-সাথিদের আবার জোগাড় কর। 
আন্দোলন যেন ঝিমিয়ে না পড়ে, সব সময় তাতিয়ে রাখতে হবে ! 

বারীন জিজ্ঞেস কবল, সেজদা, তুমি যাবে না ? তোমার যেতে ইচ্ছে করছে না ? 

অরবিন্দ বললেন, ইচ্ছে তো করছে অবশ্যই । মনের মধ্যে একটা নির্দেশ পেয়েছি, বরোদা ছেড়ে 
আরও বৃহত্তর কেন্দ্রে আমাকে যেতে হবে । এখানকার সব কিছু গুটিয়ে ফেলার ব্যবস্থা করি, 
কলকাতার আন্দোলন আবও জোরদার হলে আমি অবশ্যই গিয়ে উপস্থিত হব। তুই কাল-পরশুই 


৫৮৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


রওনা হ। 

বারীন বলল, কলকাতায় গিয়ে থাকব কোথায় ? 

অরবিন্দ বললেন, প্রথমে গিয়ে আমার শ্বশুরবাড়িতেই উঠতে পারিস । তারপর অন্য আস্তানা 
খুঁজে নিবি। 

বারীন বলল, সেজদা, আমি আর একটা কথা ভাবছিলাম । নিজেদের একটা কাগজ বার করলে 
কেমন হয় ? এখন প্রকাশ্যেই অনেক কথা ঘোষণা করা দরকার । 

অরবিন্দ বললেন, সেও খুব ভাল কথা । দেখ যদি পারিস । একা তো কাগজ চালানো যায় 
না, দলবল জোগাড় করতে হবে। দুটো কাগজ বার করা দরকার, একটা ইংরেজি, একটা 
বাংলা । 

বারীন কলকাতায় পৌছল বেলা এগারোটায় । হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তাকে বেশ কিছুক্ষণ 
অপেক্ষা করতে হল । জাহাজ চলাচলের জন্য হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয়েছে । এখন ওপারে 
যাওয়া যাবে না। যাত্রীরা গঙ্গার ধারে ভিড় করে আছে, ফেরিওয়ালারা চিনেবাদাম, ফুটকডাই, 
গোলাবি রেউড়ি বিক্রি কবছে ঘুরে ঘুরে । এক জায়গায় গোটা চারেক যুবক, মনে হয় কলেজের ছাত্র, 
গান জুড়েছে সমস্বরে । তাদের খালি পা, পরনে ধুতি, উধবাঙ্গে জামা নেই, শুধু একটা চাদর 
জড়ানো । 

বারীন কৌতূহলী হয়ে সেখানে গিয়ে উকি দিল । ভদ্র বংশের ছেলেদের এমন ভাবে বাস্তায 
দাঁড়িয়ে গান গাইতে আগে সে কখনও দেখেনি | গানটিও নতুন, অশ্রুতপূর্ব | 


চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস 
আমার প্রাণে, ও মা আমাব প্রাণে 


গানটির সরল আবেগ সোজাসুজি বুকে এসে ধাক্কা দেয়। এ গানের সুরেও যেন বাংলার 
বাতাস হিল্লোলিত হচ্ছে । বারীন পাশের এক ব্যক্তিকে জিজ্ঞেস করল, হ্যাঁ মশাই, এ গানটি কার 
রচনা ? 
লোকটি বলল, জানেন না ! কবিবর রবীন্দ্রবাবু বঙ্গভঙ্গের প্রতিবাদে এই গানটি লিখে দিয়েছেন । 
বারীন বিস্মিত হল । রবীন্দ্রবাবুর কিছু কিছু গান সে আগে শুনেছে, সেগুলি ভক্তিগীতি কিংবা 
প্রেমগীতি । প্রধানত ব্রাহ্মরাই তাঁর গান গায়, এখন তাঁর গান রাস্তায় ছড়িয়ে গেছে? 
একটু পরে বারীন নিজেই অস্ফুট স্বরে গাইতে লাগল, আমার সোনার বাংলা, আমি তোমায় 
ভালবাসি... 
ব্রিজ যুক্ত হওয়ায় বারীন চলে এল এপাবে । সঙ্গে মালপত্র বিশেষ নেই, সে হেঁটেই যাবে । 
কিছুদূর যাবার পর বড়বাজারে সে দেখল আর এক দৃশ্য ! একটা মস্ত বড় দোকানের সামনে ভিড 
জমে আছে। একদল তরুণ হাতে হাত ধরে শৃঙ্খল রচনা করে ঘিরে আছে সেই দোকান, কোনও 
খরিদ্দারকে ভিতরে প্রবেশ করতে দেবে না। দোকানের কর্মচারীরা পাংশু মুখে দাঁড়িয়ে আছে 
দরজার কাছে, লাঠি হাতে দু'জন সেপাইও রয়েছে ভিড়ের পেছনে । 
এখানেও মাথায় গেরুয়া পাগড়ি বাঁধা একজন লোক নেচেনেচে গান জুড়েছে : 
মায়ের দেওয়া মোটা কাপড় 
মাথায় তুলে নে রে ভাই 
দীন দুখিনী মা যে তোদের 
তার বেশি আর সাধ্য নাই। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৮৮ 


অপার স্নেহ দেখতে পাই 
আমবা এমনি পাষাণ 
তা ফেলে এ 


গানেব মাঝখানেই ছুটতে ছুটতে চলে এল আবও কয়েকজন সেপাই, সঙ্গে একজন গোরা 
পুলিশ | হঠো হঠো হঠো বলে ভিড সরিয়ে ভেঙে দিল সেই মানব-শৃঙ্থল । জনতা কোনও প্রতিবাদ 
কবল না । সবে গেল একট দূরে । 
গাযকটি সেখান £থকেই আবাব গান ধবল : 
এ দুঃখী মাযেব ঘবে তোদের 
সবাব প্রচব অন্ন নাই 
তবু, তাই বেচে কাচ-সাবান- মোজা 
কিনে কলি ঘর বোঝাই । 


আয় রে আমরা মায়ের নামে 
এই প্রতিজ্ঞা কববো ভাই 
পবেব জিনিস কিনবো না যদি 
মাযেব ঘরের জিনিস পাই... 


অনেক বক্ততান চেয়েও একটি গানেব আবেদন বেশি তীব্র । লোকেরা ঘন ঘন হাততালি দিচ্ছে, 
কেউ কেউ সুব মেলাচ্ছে নিজেদেব গলায । একটা গান শেষ হলেই অনুরোধ আসছে আর একটা, 
আব একটা । 

দোকানের সামনেটা পবিঙ্কাব হয়ে যাবার পর একজন মাত্র খরিদ্দার এগিয়ে গেল সেদিকে । 
লোকটিব পৰশে ঠেডো ধুতি, গাষে চাযনা কোট | সে দোকানের সিঁড়িতে পা দেওয়া মাত্র এদিকের 
জনতা চিচিযে উঠল, দুযো, দূযো, দুযো । 

লোকটি ঘুবে দাঁডিযে হাত জোড করে কম্পিত গলায় বলল, বাবাসকল, আমাকে মাপ করে দাও । 
আমাব কন্যাদায । আজ বাদে কাল মেযেব বিষে । জামাইযেব একখানাও ধুতি কেনা হয়নি । 

কযেকজন বলে উঠল, জামাইকে বিলিতি ধুতি দিতে হবে ? কন্যা বুঝি মেমসাহেব ? 

লোকটি বলল, বিবাহের বস্ত্র কি আজেবাজে দেওয়া যায ? ইয়ে, মানে, দিশি ধুতি বা পাই কই ? 
কোনও দোকানে মেলে না। 

একজন জানাল, পটলডাঙাব স্বদেশি ভাণ্ডাবে চলে যান, সেখানে অনেক গুজরাটি ধুতি মজুদ 
আছে । 

লোকটি তবু অনুনয কবে বলল, এবারের মতন একখানা ভাল ধুতি কিনতে দাও বাবাসকল । 
মেযেব মাকে কথা দিযে এসেছি । 

একজন বলল, ম্যাঞ্চেস্টাবেব ধুতিটি ভাল ধুতি কে বলেছে? 

আব একজন বলল, ববকে বিলিতি ধুতি পবালে পুরুত মন্ত্র পড়াতে রাজি হবে না ! আপনার 
বাড়িতে ধোপা-নাপিত যাবে না ! 

আর একজন বলল, শালিবা ববের কাছা খুলে দেবে! 

সবাই হো হো করে হেসে উঠল । 

লোকটি ককণভাবে একবার দোকানের দিকে তাকিয়ে নেমে এল গুটিগুটি । অমনি মুহুর্মুহু 
কবতালি । একদল লোক ছুটে গিয়ে লোকটিকে কাঁধে তুলে নাচতে লাগল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৮৯ 


রাস্তায় কয়েক পা যেতে যেতে এই বকমই দৃশ্য । সারা শহরে যেন একটা উৎসব লেগে গেছে। 
কলকাতার এই রূপ বারীন আগে কখনও দেখেনি । কোথাও কোথাও কৌতুকরস বেশি গাঢ় । 
বিলিতি পাম্প শু পরে সেজেগুজে যাচ্ছেন এক ভদ্রলোক, একদল ছেলে তাকে ঘিরে ধরে নেচে 
নেচে হাততালি দিতে লাগল । অন্য পথচারীরা থমকে গিয়ে হাসছে । শেষ পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে 
ভদ্রলোক পা থেকে জুতো জোড়া খুলে ফেললেন । তাতেও সন্তুষ্ট না হয়ে ছেলেরা বলতে লাগল, 
জামাটা, জামাটাও তো বিলেতি ? আর ওই রিস্ট ওয়াচ ? 

এই বয়কটের সময়ই ঠিক মতন অনুভব করা গেল ইংরেজদের শোষণের স্বরূপ । পায়েব জুতো 
থেকে মাথার চিরুনি পর্যন্ত বিলেত থেকে আমদানি করতে হয় । দেশে কিছু কিছু যাও বা তৈরি হয়, 
তা প্রায় ব্যবহারের অযোগ্য । এ দেশে কল-কারখানা শিল্প স্থাপনে ইংরেজ আগ্রহী নয়, তাতে তাদের 
মুনাফায় টান পড়বে । গায়ে মাখা সাবান, দেশলাই সব বিলিতি ৷ ট্রেনে চাপো, ট্রামে ওঠো, 
ইংরেজকে পয়সা দাও ! 

একটা দোকানের পিকেটিং থেকে বেরিয়ে এসে একদল যুবক বলল, চল, জোড়াসাঁকো ঘুরে 
আসি । রবিবাবু যদি নতুন গান বাঁধেন, সেটা শিখতে হবে ! 

জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে প্রতিদিনই দলে দলে লোক আসে । তারা রবীন্দ্রনাথের গান 
চায়। তাঁর গান গেয়ে ও শুনিয়ে জোরদার হয় আন্দোলন | পাড়ায় পাড়ায় গানের স্কুল খোলা 
হয়েছে, সেখানে শেখানো হচ্ছে এই সব গান । 

বঙ্গভঙ্গ প্রস্তাব যখন ওঠে, তখন রবীন্দ্রনাথ বিশেষ সাড়া দেননি । তিনি হয়তো ভেবেছিলেন, 
ওটা একটা চমক দেবার চেষ্টা। ইংরেজ কি এতটা জবরদস্তি করতে পারে ! চতুর্দিকে যখন 
প্রতিবাদসভা ও মিছিল শুরু হয়ে গেল, তাব কোনওটিতেই যোগ দেননি রবীন্দ্রনাথ । এই প্রস্তাবের 
বিরুদ্ধে কলমও ধরেননি । তাঁর এই অমনোযোগ অনেককে বিস্মিত করেছিল । 

এই সময় অন্য ব্যাপাবেও ব্যস্ত থাকতে হয়েছে রবীন্দ্রনাথকে | বছরের গোড়ার দিকে শেষ নিশ্বাস 
ত্যাগ করেছেন পিতা দেবেন্দ্রনাথ । সাতাশি বছর বয়েস হলেও দেবেন্দ্রনাথের মৃত্যু শুধু তিনটি 
ব্রাহ্মসমাজেই নয়, সারা বাংলাতেই মহাগুরু নিপাতের মতন । দেবেন্দ্রনাথ তাঁর শেষ উইলে 
এক্সিকিউটর হিসেবে অন্য জীবিত পুত্রদের বাদ দিয়ে শুধু রবীন্দ্রনাথকেই নিযুক্ত করেছেন, সঙ্গে আর 
দু'জন নাতি দ্বিপেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ । কনিষ্ঠ পুত্র ছাড়া অন্য পুত্রদের ওপর ভরসা রাখতে 
পারেননি পিতা । এ জন্য সম্পত্তির হিসেবনিকেশ, জোড়াসাঁকোর অত বড বাড়িব ব্যবস্থাপনা, এ সব 
নিয়ে রবীন্দ্রনাথকে মাথা ঘামাতে হয়েছে । ত্রিপুরার রাজপরিবারে একটা সঙ্কট ঘনিয়ে এসেছিল, তা 
থেকেও বিযুক্ত থাকতে পারেননি রবীন্দ্রনাথ । মহারাজ রাধাকিশোর তাঁর বিশেষ স্মেহেব পাত্র, 
মহারাজও রবীন্দ্রনাথের পরামর্শের ওপর নির্ভর করেন । এর মধ্যে শরীরও বিশেষ ভাল নয়, অর্শের 
ব্যথা শুরু হয়েছে, তাই নিয়েও শান্তিনিকেতনে যাতায়াত তো আছেই । মাঝে মাঝে গিরিডিতে গিয়ে 
থাকলে স্বাস্থ্য ভাল বোধ করেন, গিরিডির জল-বাতাস সুস্থতা এনে দেয় । 

বঙ্গভঙ্গ সত্যি সত্যি কার্যকর হতে যাচ্ছে দেখে রবীন্দ্রনাথ হঠাৎ যেন গা-ঝাড়া দিয়ে উঠলেন । 
বাংলা সত্যি খণ্ড বিখণ্ড হবে, এ কি সত্যি সম্ভব ! বাঙালি তা মেনে নেবে ! বাঙালির মধ্যে যে একটা 
জাতীয়তাবোধ জেগে উঠছে সেটা ভেঙে দেওয়াই ইংরেজদের উদ্দেশ্য ৷ শাসনকার্ষের সুবিধের জন্য 
বেঙ্গল প্রেসিডেল্সির মতন এত বড় রাজ্যকে ভাগ করতে হলে বিহার ও ওড়িশাকে পৃথক করে দেবার 
যুক্তি বোঝা যায়| কিন্তু বাংলা ভাষাভাষী জেলাগুলিকে কেন জুড়ে দেওয়া হবে আসামের সঙ্গে ? 
স্যার হেনরি কটন ইংরেজ সরকারেরই দক্ষ প্রশাসক ছিলেন, তিনিও বলেছেন, এই বঙ্গভঙ্গ অন্যায় । 

এ যেন বাঙালির এঁক্যের মূলে কুঠারাঘাত । বাংলা ভাষার প্রসারের বিরুদ্ধতা । রবীন্দ্রনাথের 
মনে প্রবল প্রতিবাদ গুমরে উঠল । সেই প্রতিবাদ প্রথম ধ্বনিত হল গানে । এর আগে তিনি রচনা 
করছিলেন “তবু পারি না সঁপিতে প্রাণ’ কিংবা “ভয় হতে তব অভয় মাঝের মতন গান । 
শান্তিনিকেতনে এক নির্জন রাত্রে তাঁর বুক থেকে উৎসারিত হল অন্য রকম গানের কলি, “আমার 
সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ । শিলাইদহের গগন হরকরা নামের ডাকপিওনটি প্রায়ই 


৫৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাঁকে গান শোনাত, তার একটি গান ‘আমি কোথায় পাবো তাবে, আমার মনের মানুষ যে রে’, এর 
সুরটি রবীন্দ্রনাথের খুব পছন্দ হয়েছিল । সেই সুর লাগিয়ে দিলেন সোনার বাংলা গানটিতে । 
দু-একজনকে শোনাবার পবই গানটি মুখে মুখে ছড়িয়ে গেল। তাঁর আর কোনও গান এত দ্রুত 
জনপ্রিয় হযনি, মিছিলে মিছিলে শোনা যায় এই গান । 

এর পর গিরিডিতে গিয়ে রচনা করতে লাগলেন একটার পর একটা দেশাত্মবোধক গান : “ও 
আমাব দেশের মাটি, তোমাব পায়ে ঠেকাই মাথা”, ‘এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে 
ভাসা তরী”, “যে তোমায় ছাডে ছাড়ক, আমি তোমায় ছাড়বো না মা’, ‘যদি তোর ডাক শুনে কেউ না 
আসে তবে একলা চলো রে’, “তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না” 
‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে’, ‘আমি ভয় করবো 
না ভয় করবো না, দু'বেলা মরার আগে মরবো না ভাই মরবো না’, ছি ছি চোখের জলে ভেজাস নে 
আর মাটি”, ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই”, “নিশিদিন ভরসা রাখিস হবেই 
হবে’, “আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী’, 
“আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে £, “আমাদের যাত্রা হল শুরু এবার ওগো কর্ণধার, 
তোমাবে করি নমস্কার’, ‘বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান ! এ রকম আরও অনেক গান । 

প্রতিবাদ আন্দোলন বা বিপ্লবের সময় যে-যার নিজস্ব অস্ত্র হাতে তুলে নেবে ৷ কবির অস্ত্র তাঁর 
কবিতা । কলমের বদলে তাঁর অপটু হাতে বন্দুক মানায় না। তবু কবিকেও কখনও কখনও 
বণক্ষেত্রে যেতে হয, যেতে হয সভা-সমিতিতে, মিছিলে । এখন আর সভা-সমিতির ডাক উপেক্ষা 
কবতে পারছেন না রবীন্দ্রনাথ, গিবিডি থেকে মাঝে মাঝেই কলকাতায় এসে মিটিং-এ যোগ দেন, 
প্রবন্ধ পাঠ করেন, গান শোনাতে হয । তিনি বয়কটেরও সমর্থক । তিনি মনে করেন, ইংরেজের 
সঙ্গে সমস্ত সম্পর্ক বর্জন করে এই জাতি আত্মশক্তিতে শক্তিমান হয়ে উঠুক | এমনকী সংবাদপত্রে 
কালো বডবি দিয়ে বঙ্গভঙ্গেব খবব ছাপা কিংবা সভায় দর্শকদের করতালিও তিনি পছন্দ করেন না, 
এগুলোও বিদেশেব অনুকরণ । 

সবকাব থেকে ঘোষণা কবা হয়েছে ১৬ অক্টোবর থেকে বঙ্গভঙ্গ আইন অনুযায়ী বলবৎ হবে । 
দেশেব মানুষের ইচ্ছা-অনিচ্ছার কোনও মূল্যই দিল না ইংরেজ প্রভুরা । দেশের মানুষও বুঝিয়ে দেবে 
তাদেব ঞ্রোধ । ওই দিন রাজধানী কলকাতায় হরতাল ডাকা হয়েছে । রবীন্দ্রনাথ আর গিরিডিতে 
থাকতে পারলেন না, ওই দিন তাঁকে কলকাতায় উপস্থিত থাকতেই হবে | 

বাত্রিবেলা ট্রেন ছুটে চলেছে, ববীন্দ্রনাথের ঘুম আসছে না । আর মাত্র সাত দিন পরে দ্বিধাবিভক্ত 
হবে বাঙালি জাতি ? কিছুতেই যেন এটা সহ্য করা যায় না। খাতা খুলে রচনা করতে লাগলেন আর 
একটি নতুন গান 

ওদেব বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে 
মোদের ততই বাঁধন টুটবে 
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে 

১৬ অক্টোবর কলকাতায হরতাল ডাকা হয়েছে । বিভিন্ন সভায় নেতারা ঘোষণা করেছেন, সেদিন 
কোনও বাড়িতে উনুনও জ্বলবে না, বাঙালিরা অরন্ধন পালন করবে । শাসনের ছুরি দিয়ে মানচিত্র 
বদলালেও বাঙালির এক্য বজায় রাখার জন্য দেশজুড়ে হবে রাখি-বন্ধন । উচ্চ-নীচ, 
হিন্দু-মুসলমান-খরিস্টান নির্বিশেষে সারা দেশের মানুষ পরস্পরের হাতে হলুদ রঙের তিন সুতোর রাখি 
বেঁধে দেবে, তার মন্ত্র হবে . ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই, ভেদ নাই ! 

ঘোষণা তো করা হয়েছে, কিন্ত সব মানুষ মানবে তো ? সর্বস্তরে এমন হরতালের কথা আগে 
কেউ কখনও শোনেনি । একটা দিন ভাত না খেয়ে থাকতে রাজি হবে সবাই ? রাখিবন্ধন উপলক্ষে 
যদি ধর্মীয় বিশ্বাসের সংঘর্ষ শুরু হয়ে যায় ! 

ওই দিনটি পালনের জন্য ঠাকুরবাড়িতে দারুণ সাড়া পড়ে গেছে, মেতে উঠেছে পরিবারের 


৫৯১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সবাই । রাশি রাশি রাখি জড়ো করা হয়েছে, কলকাতার বাইরে যে-সব পরিচিত মানুষরা থাকে, 
তাদের জন্য খামে ভরে ডাকে পাঠানো হচ্ছে একটি করে রাখি । এমনকী বাড়ির মেয়েরাও রাখি 
বানাচ্ছে, খামে ঠিকানা লিখতে লেগে গেছে। মস্ত বড় পশ্চিমের বারান্দা জুড়ে চলেছে এই যজ্ঞ । 
সেই সঙ্গে চলেছে গান । 

সেদিনের জন্য নতুন গান বচনা করেছেন রবীন্দ্রনাথ, কিন্তু তিনি একলা গাইলে তো চলবে না, 
মিছিলের সকলকে গাইতে হবে । তাই রবীন্দ্রনাথ বাড়ির বাইরে সমবেত যুবকদের সে গানটি শিখিযে 
যাচ্ছেন এক-একবাব এসে, তাবা আবার অন্যদের শেখাবে । গানটির ছাপা কপি বিলি হচ্ছে হাজাব 
হাজার । 

ঠাকুর পবিবাবের শুধু একজন মানুষের এই কর্মযন্ঞে কোনও উৎসাহ নেই । তিনি জোড়াসাঁকোব 
বাড়িতে আব ভুলেও কখনও পা দেন না। তিনি থাকেন বালিগঞ্জে জ্ঞানদানন্দিনীর আশ্রষে । 
নিজের ঘরে বিছানায় শুয়ে শুধু বই পড়ে যান জ্যোতিরিন্দ্রনাথ । দুপুর থেকে বিকেল গড়িযে সন্ধে 
হয়ে যায়, আলো জ্বালবার উৎসাহ পান না, বিছানা ছেড়ে উঠে এসে চুপ করে বসে থাকেন জানালাব 
ধারে । বিদেশি দ্রব্য বর্জন ও বয়কটের কথা তাঁর কানে এসেছে ঠিকই । কত দিন আগে তিনি 
ইংরেজ ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে স্টিমার সার্ভিস চালিয়েছিলেন, সেদিন যদি দেশেব 
মানুষ ইংরেজদের স্টিমার পুরোপুরি বয়কট করত, তা হলে তাঁকে সর্বস্বান্ত হতে হত না। টিকিটেব 
দাম কমিযে দিলেন, যাত্রীদের স্বাচ্ছন্দেব কোনও ক্রটি করেননি, তবু সেই দেশি কোম্পানিকে বাঁচিয়ে 
রাখার চেষ্টা কবল না দেশেব মানুষ । আজ বিলিতি কাপড বর্জন করার জন্য স্থাপিত হচ্ছে দেশি 
কাপড়েব কল, ইংবেজদেব বাণিজ্য ধাক্কা দেওয়াই যে প্রতিবাদ-প্রতিরোধের প্রধান অস্ত্র তা অনেকে 
বুঝেছে, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের আর একটুও উদ্যম অবশিষ্ট নেই। কিছুই ভাল লাগে না। শুধ 
সময় কাটাবার জন্য মাঝে মাঝে গান-বাজনা নিয়ে ভুলে থাকেন, কিছু কিছু লেখা অনুবাদ কবেন, এই 
পর্যন্ত ! 

জ্যোতিরিন্দ্রনাথকে আহ্বান জানানো হয়েছিল, তিনি এলেন না। সেদিন ভোব হতে না হাতেই 
রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সমস্ত পুরুষদের ডেকে তুললেন । সুরেন সারাবাত প্রায় ঘুমোযনি, ভাব 
উৎসাহ সব চেয়ে বেশি । একটু একটু শীত পড়েছে, ভোরের দিকে ঘুমটা ভাল জমে, সুবেন ঘবে 
ঘরে গিয়ে সবার গা থেকে চাদর সরিয়ে নিয়ে নিতে লাগল । 

প্রথমে সবাই মিলে যাবে গঙ্গার ঘাটে । সেখানে স্নান সেরে শুদ্ধ হয়ে নিয়ে তাবপব শুক হবে 
রাখি বন্ধন উৎসব । রর 

তৈরি হতে হতে খানিকটা বেলা হয়ে গেল । রবীন্দ্রনাথ একটা ধুতি পরে গায়ে একটা মুগাব চাদব 
জড়িয়ে নিলেন । খালি পা। সবাইকে নিয়ে বেরুতে যাবেন, হঠাৎ অবনীন্দ্রনাথেব দিকে তাকিযে 
বললেন, এ কী অবন, তুই জুতো পরেছিস যে ! খোল, খোল ! 

অবনীন্দ্র শৌখিন ধবনের মানুষ, অনিচ্ছা সত্ত্বেও জুতো খুলে ফেলে বলল, গাড়ি জুততে বলেছি । 
তুমি কি আমার গাড়িতে যাবে ? 

রবীন্দ্রনাথ বললেন, গাড়ি ! গাড়ি কী হবে ? আজ সকলে মিলে একসঙ্গে হেঁটে যাব ! 

এবার অবনীন্দ্রনাথ সবিস্ময়ে ভুরু তুলে বলল, খালি পায়ে রাস্তা দিয়ে হেটে যাব ? তুমি বলো কী 
রবিকা ? কত কাঁটাকুটো, পেরেক, কাচ । 

অবনীন্দ্রর বিস্ময়ের কারণ আছে। ঠাকুরবাড়ির পুরুষদের মোজা ছাড়া বাড়ির বাব হওয়াই 
অমযদাকর, জুতো ছাড়া রাস্তা দিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। শুধু তাই নয়, রাস্তায় সাধারণ 
পাঁচ্পেচি লোকের পাশাপাশি তারা হাঁটবে ! 

বাড়ির সামনে এর মধ্যেই কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে, রবীন্দ্রনাথ নিজের বাড়ির 
লোকজনদের নিয়ে তাদের সঙ্গে মিশে গেলেন । চতুর্দিক থেকে আরও মিছিল আসছে, সারা শহর 
উত্তাল । একটাও দোকান খোলেনি । কেরাঞ্চি গাড়ি, ঠেলা গাড়ি নেই রাস্তায় । মুটেমজুররাও কাজ 
বন্ধ করেছে । বাজার বন্ধ । কোনও বাড়ি থেকেই দেখা যাচ্ছে না উনুনের ধোঁয়া । ট্রাম কোম্পানি 


৫৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ট্রাম চালাচ্ছে বটে, তাতে একজনও যাত্রী নেই । 
জোর জবরদস্তি নেই, এ হরতাল স্বতঃস্ফূর্ত । বাড়ি ছেড়ে সব মানুষ বেরিয়ে আসছে পথে । 
রবীন্দ্রনাথ দু’ হাত তুলে গান ধরেছেন, তাঁর সঙ্গে সঙ্গে গাইছে সহস্ব কণ্ঠ : 
বাংলার মাটি, বাংলার জল, 
বাংলার বায়ু, বাংলার ফল-_ 
পুণা হউক, পুণ্য হউক 
পুণ্য হউক, হে ভগবান । 
বাংলার ঘর, বাংলার হাট 
বাংলার বন, বাংলার মাঠ 
পূর্ণ হউক, পূর্ণ হউক 
পূর্ণ হউক, হে ভগবান । 
বাঙালির পণ, বাঙালির আশা, 
বাঙালির কাজ, বাঙালির ভাষা-_ 
সত্য হউক, সত্য হউক 
সত্য হউক, হে ভগবান । 
বাঙালির প্রাণ, বাঙালির মন 
বাঙালির ঘরে যত ভাইবোন-__ 
এক হউক, এক হউক 
এক হউক হে ভগবান । 
কবি আজ চারণ হয়েছেন । তাঁর উজ্জ্বল নয়ন, প্রদীপ্ত মুখমণ্ডলের দিকে তাকিয়ে অনেকে বেশি 
বেশি প্রেরণা পাচ্ছে । কিছু লোক ঠেলাঠেলি করে সামনে আসছে তাঁকে দেখবার জন্য | রবীন্দ্রনাথ 
গান থামাতে পারছেন না, একবার শেষ হলেই জনতার দাবি উঠছে, আবার, আবার ! 
গঙ্গার কুলে গিসগিস করছে মানুষ | সারা শহর যেন আজ এখানে ভেঙে পড়েছে । সেই ভিড়ের 
মধ্যেই নেমে জলে কয়েকটা ডুব দিলেন রবীন্দ্রনাথ, তারপর ভিজে ধুতি বদলে নিলেন | একটি যুবক 
ছুটে এসে বলল, প্রথমে আপনাকে আমি রাখি পরাব ! 
শুরু হয়ে গেল উৎসব । এ ওকে রাখি বেঁধে দিচ্ছে আর মাঝে মাঝে গগনভেদী শ্লোগান উঠছে, 
ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই ! 
অবনীন্দ্র তাব ববিকাব দিকে হাঁ করে তাকিয়ে আছে। এ কী অদ্ভুত পরিবর্তন ! রবীন্দ্রনাথ 
চেনাশুনো মহলে হাসিঠাট্টা করেন, কিন্তু বাড়ির বাইরের সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারেন না। 
কথা বলেন মেপে মেপে, এত বেশি ভদ্রতা দেখান যে তা কৃত্রিমতার পর্যায়ে চলে যায় । কখনও 
অন্যের সামনে তাঁর আবেগের প্রকাশ ঘটে না। আজ তাঁর এ কী হল! সামনে যাকে পাচ্ছেন 
তাকেই জড়িয়ে ধরছেন । রাখি পরাবার সময় সে মেথর-মুদ্দোফরাস না অভিজাত, তা বিন্দুমাত্র 
বিবেচনা করছেন না । মহা উৎসাহে রাখি পরিয়ে চলেছেন । এমনকী পুলিশদেরও বাদ দিচ্ছেন 
না। পুলিশদের ডেকে ডেকে বলছেন, এসো ভাই, এসো, তুমিও তো বাঙালি ! বাঙালি না হও, 
আমারই দেশের মানুষ ! 
এক জায়গায় প্রথম বাধা পড়ল । একজন সেপাইকে রবীন্দ্রনাথ যে-ই রাখি পরাতে গেলেন, সে 
কাচুমাচু মুখে বলল, হুজুর মাপ করবেন, আমি মুসলমান ! 
রবীন্দ্রনাথ থমকে গেলেন । মুহুর্তের জন্য তাঁর মুখখানা ফ্যাকাসে হয়ে গেল, তিনি মৃদু স্বরে 
বললেন, আচ্ছা থাক ! 
পূর্ববঙ্গ থেকে অনেক পরস্পরবিরোধী খবর আসছে । সেখানেও বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন যেমন 
চলছে, তেমনি এক শ্রেণীর মুসলমান বঙ্গভঙ্গের প্রবল সমর্থক । কোথাও কোথাও হিন্দুদের সঙ্গে 
মুসলমানদের মারামারিও হয়েছে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৯৩ 


সেপাইটির প্রত্যাখ্যানেব পরই একটি দাড়িওয়ালা লোক ছুটে এসে রবীন্দ্রনাথকে বলল, আমিও 
মুসলমান, আমার আপত্তি নেই, আপনি আমাকে রাখি পবিয়ে দিন । 

অমনি জয়ধ্বনি উঠল - ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই, ভেদ নাই ! 

গঙ্গাব ঘাট থেকে ফেবাব পথে রাস্তার দু'পাশের লোকদের রাখি পরাতে লাগলেন রবীন্দ্রনাথ । 
ঘোড়ার গাডিব সহিস, ভিস্তিওযালা, ফিরিঙ্গি, পাদ্রি সবাই হাত বাড়িয়ে দিচ্ছে, অনেকে রবীন্দ্রনাথকেও 
রাখি পরাচ্ছে । 

জোডাসাঁকোয় নিজেদেব বাড়ির মোডেব কাছে এসে ববীন্দ্রনাথকে অবনীন্দ্র বলল, রবিকা, কী 
অবস্থা হযেছে তোমার, শবীবে ওজন বেড়ে গেছে? 

সত্যিই তাই, রবীন্দ্রনাথের দু'হাতে প্রায় পঞ্চাশ ষাটটা করে রাখি বাঁধা । কব্জি ছাড়িয়ে উঠে গেছে 
কনুইয়ের ওপব পর্যন্ত । 

হাসতে হাসতে তিনি বাখি খুলতে লাগলেন । হঠাৎ তাঁর চোখে যেন দুষ্ুবুদ্ধি ঝলসে উঠল । 
বললেন, অবন, একটা কাজ করলে হয় না ? কাছেই তো নাখোদা মসজিদ, চল না, সেখানকার মোল্লা 
সাহেবদেব রাখি পবিযে আসি । 

অবনীন্দ্র চোখ কপালে তুলে বলল, তোমাব মাথা খারাপ হয়েছে নাকি রবিকা ! ওখানে গেলে 
দাঙ্গা বেঁধে যাবে । 

ববীন্দ্রনাথ বললেন, কেন, অনেক তো মাথায় ফেজ টুপি পরা মুসলমান রাখি বাঁধতে আপত্তি 
করল না। একবাব গিষেই দেখা যাক না । 

অবনীন্দ্র বললেন, খবরদার ও কর্ম কোরো না । চলো বাডি চলো ! 

রবীন্দ্রনাথ তবু যেতে চান। জোব জাবির তো কিছু নেই, মোল্লাবা রাজি না হলে ফিবে 
আসবেন । 

অবনীন্দ্রর তবু সাহসে কুলোল না। সে সবে পডল। সুরেন ও আরও কয়েকজন রযে গেল 
রবীন্দ্রনাথের সঙ্গে । 

মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে । দুপুব সাডে তিনটেব সময় সার্কুলার রোডে এক বিশাল জনসভাব 
আয়োজন করা হয়েছে, সেখানে ফেডাবেশন হলেব ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে । অল্প কয়েকজন 
সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ হেঁটে চললেন নাখোদা মসজিদের দিকে | 

বিশাল মসজিদটি অনেক দূর থেকেই দেখা যায । কাছাকাছি এসে সুরেন বলল, আমার মনে হয়, 
আগেই ওখানকার লোকদের রাখি পরাতে শুক না করে ইমামের অনুমতি নেওয়া দবকার । 

রবীন্দ্রনাথ বললেন, ঠিক বলেছিস ! 

ভেতরের একটি ছোট কক্ষে চার পাঁচজন মোল্লা সাহেবের সঙ্গে কথা বলছিলেন বৃদ্ধ ইমাম । তাঁর 
সাদা ধপধপে চুল, সেই রকমই সাদা দাড়ি, গৌরবর্ণ, বয়েসের তুলনায় চক্ষু দুটি বেশ উজ্জ্বল, অঙ্গে 
মখমলের পোশাক । জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কয়েকজন তাঁর সাক্ষাৎপ্রার্থী শুনে তিনি অনুমতি 
দিয়ে বললেন, ভেতরে নিয়ে এসো । 

একটু পরে সে ঘরের দরজার কাছে এসে দাঁড়ালেন রবীন্দ্রনাথ । তাঁর দিকে যে-কেউ এক পলক 
তাকালেই বুঝতে পারে, ইনি সাধারণ মানুষ নন । 

রবীন্দ্রনাথ আদাব জানিয়ে বললেন, ইংরেজ সরকার বাংলা ভাগ করেছে বলে অনেকে তার 
প্রতিবাদ জানাচ্ছে, তা আপনারা নিশ্চয়ই জানেন । দেশ ভাগ হোক বা না হোক, বাঙালির একতা 
কিছুতেই নষ্ট হবে না। হিন্দু-মুসলমান পবস্পরের ভাই । ঈদের দিনে মুসলমান হিন্দুর সঙ্গে 
কোলাকুলি করে | বিজয়া দশমীর. দিনে হিন্দু মুসলমানকে আলিঙ্গনে জড়ায় । আজকের দিনটিতে 
সেই ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে আমরা পরস্পরের হাতে রাখি বেঁধে দিতে চাই । 

ইমাম সাহেব তাঁর সঙ্গীদের মুখের দিকে তাকালেন । কেউ কোনও কথা বলল না। কয়েক 
মুহুর্তের জন্য অস্বস্তিকর নীরবতা । 


৫৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তারপর বৃদ্ধ ইমাম প্রশান্ত মুখে হাসি ছড়িয়ে বললেন, আইয়ে ! তিনি একটি হাত বাড়িয়ে দিলেন 
রবীন্দ্রনাথের দিকে । 


৭৬ 


বউবাজারের বাড়ি থেকে থিয়েটাবে যাবার সোজা পথ ছেড়ে নযনমণি প্রায়ই ঘুবপথে যায় । 
এখন তার একলার জন্যই গাড়ি আসে, অন্য অভিনেত্রীদের তুলতে হয় না । নয়নমণি সহিসকে বলে, 
রহমত মিঞা, চিৎপুরেব বাস্তা দিয়ে চলো । গাড়ির জানলা দিয়ে সে উৎসুকভাবে তাকিয়ে থাকে 
পথের দিকে | কী দেখে সে ? নয়নমণি নিজেই বোঝে যে, দিন দিন এটা তার বাতিকেব মতন হয়ে 
দাঁড়াচ্ছে । সে যাঁর দেখা পেতে চাইছে, এ ভাবে তাঁর দর্শন পাওযা প্রায় অসম্ভবের পযাঁযে পড়ে । 
তবু হৃদয় সব সময যুক্তি মানে না, মানুষ অসম্ভবকেও সম্ভব করতে চায় । নয়নমণির আশা, কোনও 
না কোনওদিন জোড়াসাঁকোব গলি দিয়ে বেরিয়ে আসবেন ববীন্দ্রনাথ ঠাকুব, সে তাঁকে এক ঝলক 
অন্তত দেখে চক্ষু সার্থক করবে । 

ববীন্দ্রনাথ যে স্ত্রী বিয়োগেব পর বছরেব বেশিব ভাগ সমযই আব এ বাড়িতে থাকেন না, সে খবব 
জানে না নয়নমণি। সে রবীন্দ্রনাথের রচনাগুলি বারবার পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছে, 
জোড়াসাঁকোর প্রাসাদটিও সে দূর থেকে দেখেছে । সে মনে মনে কল্পনা কবে, ওই বাডির কোনও 
নিভৃত কক্ষে বসে রবীন্দ্রনাথ ওই সব অমূল্য কবিতা, গান, গল্পগুলি লিখে যাচ্ছেন । 

রবীন্দ্রনাথের অনেকগুলি গান সে সবলা ঘোষালের কাছ থেকে শিখে নিয়েছে । থিযেটাবে এই 
সব গান চলে না. কিন্তু নয়নমণি একা একা এই গান গেয়ে গভীর আনন্দ পায় | গান গাইবার সময় 
তাব চোখ বুঁজে আসে, মনশ্চক্ষে সে দেখতে পায় গানের স্রষ্টাকে । 

ভরতকে সে ভুলে যায়নি । ভবতেব সঙ্গে আব দেখা হোক বা না হোক, তাৰ জীবনে আর 
কোনও পুকষের স্থান নেই । সে ধরেই নিযেছে ভরতের সঙ্গে তার আর দেখা হবে না। সরলা 
ঘোষালের কক্ষে একদিন সেই আকস্মিক সাক্ষাৎকার, ভরত চোখ ফিরিয়ে নিয়েছিল, কথা বলতে ঘৃণা 
বোধ করেছে । খুব সম্ভবত নয়নমণিকে এডাবাব জন্যই সরলা ঘোষালের কাছে আর কখনও আসেনি 
ভরত । ও বাড়িতে বিভিন্ন ব্ক্তিদেব আলাপ-আলোচনা শুনে নয়নমণি বুঝতে পেবেছে যে, ভরত 
কোনও গুপ্ত দলেব সঙ্গে জডিত । সেই দলটিকে সবলা ঘোষালও আর. পছন্দ করে না, ওরা বন্দুক 
পিস্তলের কারবাব করে । ভবতকে সে যে-ভাবে দেখেছে, তাতে তার এই ভূমিকা যেন কল্পনাও করা 
যায় না। সে ভরত যা-ই করুক, তার বিচার কবতে চায় না নয়নমণি, ভরত তাকে ভুলে যায যাক, 
তবু একবার ওই ভরতকে সে তাব হৃদয় সমর্পণ করেছিল, দ্বিতীয় আর কারুকে সে হৃদয় দিয়ে 
দ্বিচাবিণী হতে পারবে লা । 

তবে ববীন্দ্রনাথ ঠাকুবেব জন্যই এই ব্যাকুলতা কেন ? তিনি কোনওদিন জানতে পাববেন না। 
তবু তো তাঁকে মন-প্রাণ সব দিয়ে চায় নয়নমণি ! অনেক ভেবে ভেবে নয়নমণি এর একটা উত্তরও 
খুঁজে পেযেছে। কোনও নারী যখন নিবিষ্টভাবে তাৰ দেবতার আবাধনা করে, তখন কি সে তার 
স্বামী বা দযিতকে ভুলে যায ? নারীর দেহ-মন সব কিছুরই মালিক তাব স্বামী, তারপরেও দেবতাকে 
সর্বস্ব উজাড় করে দেওযা যায় | এ হল ভাব-সর্বস্ব, যাতে বস্তু জগতের কোনও ছোঁয়া নেই । নারীর 
জীবনে তার স্বামী বা একজন পুরুষ থাকার যেমন প্রয়োজন, তেমনই একজন দেবতা থাকারও 
প্রয়োজন । পুরুষ তাকে পরিতাগ করতে পারে, কিন্তু দেবতা যে-হেতু কখনওই কাছে আসবেন না, 
তাই পরিত্যাগেরও প্রশ্ন নেই । একা একা সেই দেবতার কথা চিন্তা কবে, তাঁকে হৃদয়ের ব্যথার কথা 


৫০৯৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিবেদন করেই অনেক পরিশুদ্ধ হওয়া যায় । আগে নয়নমণি শ্রীকৃষ্ণের মূর্তির সামনে ধ্যান করত, 
এখন রবীন্দ্রনাথই তার জীবন্ত দেবতা । 

দেবতা কখনও কাছে আসবেন না জেনেও একটা দুর্বলতা কিছুতেই দূর করা যায় না। একবার 
অন্তত চর্মচক্ষে দেখতে ইচ্ছে করে । নয়নমণির সেই অভাবনীয় সৌভাগ্য ঘটে গেল । 

রবীন্দ্রনাথের নতুন নতুন রচনাগুলি পড়ার জন্য নয়নমণি ‘বঙ্গদর্শন’ পত্রিকাটির গ্রাহক হয়েছিল । 
সেখানে কবির অনেক কবিতা, প্রবন্ধ, গল্প, মজার রচনা থাকে এবং ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে 
“নৌকাডুবি উপন্যাস । প্রতি মাসেব কিস্তি পড়ার জন্য সে অধীর হয়ে থাকে, কোনও মাসে পত্রিকা 
প্রকাশে দেরি হলে যেন তার দিন কাটতে চায় না। এই উপন্যাসটি ঘটনার ঘাত-প্রতিঘাতে পূর্ণ । 
কোথায় গিয়ে শেষ হবে কে জানে ! রবীন্দ্রনাথের “চোখের বালি’ উপন্যাসটি তার অতি প্রিয, কতবাব 
যে পড়েছে, তার ইয়ত্তা নেই । মহেন্দ্র ও বেহারী এই চরিত্র দু'টির সঙ্গে সে যেন শশিভূষণ ও 
ভরতের মিল খুঁজে পায় । তবে কি সে বিনোদিনী ? না, না, তা কেন হবে, সে অতি সামান্যা নাবী । 
মহেন্দ্র ও বেহারীর মতন মানুষ সে আরও দেখেছে, সরলা ঘোষালের বাড়িতে খুব বেশি । 

একদিন সে অমর দত্তকে বলেছিল, রবিবাবুর “চোখের বালি’ উপন্যাসটির নাট্যরূপ দিয়ে স্টেজে 
নামানো যায় না ? 

অমর কয়েক পলক তাকিয়ে ছিল নয়নমণির মুখের দিকে । 

ক্লাসিক থিয়েটারে বিপর্যয় শুরু হয়ে গেছে । নিজ দোষে অমর দত্ত দ্রুত ডেকে আনছে তার 
পতন । বয়েস বাড়লেও তার মধ্যে এখনও একটি বেহিসেবি, বেপরোয়া বালক রযে গেছে, লোকে 
যাতে তা না বুঝতে পারে তাই যখন তখন সে ওদ্বত্যপূর্ণ বাক্য ও কটুক্তি করে সেটাকে চাপা দিতে 
চায়। তার আত্মস্তরিতায অনেকে যেমন বিরক্ত, অনেকে আবার সেই সুযোগে সামনা সামনি 
অতিরিক্ত চাটুকারিতা করে আড়ালে তার সর্বনাশ করতে চায় । কয়েক বছরের অসাধারণ সাফল্যে 
সে মাথার ঠিক রাখতে পারেনি । বরাবরই আয়ের চেয়ে বেশি ব্যয় করার দিকে তার ঝোঁক, দানের 
ব্যাপারেও তার কার্পণ্য নেই । অনেক চাটুকার মিথ্যে কথা বলেও তার কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে 
যায় । 

মিনাভাঁ থিয়েটারের অবস্থা সে সময় খারাপ হয়ে পড়ার পর অমর দত্ত সে থিয়েটার চালাবারও 
ভার নিয়ে নেয়। একসঙ্গে ক্লাসিক ও মিনাভাঁ দু'টি থিয়েটার চালাবার দৃষ্টান্ত আগে আর নেই । 
অমর সকলকে তাক লাগিয়ে দিতে চেয়েছিল । তার একার পক্ষে দু'টি জায়গায় সর্বক্ষণ নজরদারি 
লাগল । মিনাভয়ি শুধু ক্ষতির পর ক্ষতি, ক্লাসিকের লভ্যাংশ দিয়ে মিনাভাঁ চালাবার চেষ্টা করেও 
সুফল হল না । অচিরকালের মধ্যেই ভরাডুবি হল মিনাভরি । অমরের প্রচুর অর্থদণ্ড গেল । 

এক বিপদ যেন আর এক বিপদকে টেনে আনে । মিনাভরি ক্ষতি সামলে নেবার জন্য ক্লাসিকে 
সাড়ম্বরে নামানো হল গিরিশবাবুর নতুন নাটক “সংনাম' । এঁতিহাসিক নাটক, প্রচুর ব্যয়বহুল সেট ও 
সাজসজ্জা | হিন্দুদের কাছে বহু নিন্দিত, সম্রাট ওুরঙ্গজেব এই নাটকের কেন্দ্রচরিত্র । তিন-চার রাত্রি 
চলার পরই হঠাৎ এক সন্ধ্যায় কয়েক হাজার লোকের এক উত্তেজিত জনতা এসে ঘিরে ধরল ক্লাসিক 
থিয়েটার । তারা সবাই মুসলমান, ক্রুদ্ধ কণ্ঠে তারা দাবি জানাতে লাগল, এই নাটকে মুসলমানদের 
সম্পর্কে কুৎসা ছড়ানো হয়েছে, অবিলম্বে বন্ধ না করলে তারা থিয়েটারে আগুন ধরিয়ে দেবে । দাঙ্গা 
হাঙ্গামা শুরু হয়ে যায় আর কি ! অবিলম্বে পুলিশ এসে দাঁড়াল মাঝখানে । অমর দত্ত রঙ্গালয়ের 
বাইরে বেরিয়ে এসে করজোড়ে ক্ষমা চেয়ে “সৎনাম' নাটক বন্ধ করে দেবার সিদ্ধান্ত জানাল । 

“সংনাম' গেল, তার সঙ্গে জলাঞ্জলি গেল বহু টাকা । এর পরেও কোনও নাটক আর জমতে চায় 
না। ও দিকে স্টার আবার মাথাচাড়া দিয়ে উঠেছে । হস্তাত্তরিত মিনাভাঁতেও শুরু হয়েছে নাটক । 
অমর বারবার নাটক বদল করেও দর্শক টানতে পারছে না । তখন সে দর্শকদের উপহার দিতে শুরু 
করল । বই উপহার । একখানা টিকিট কাটলেই সেই দর্শক ভারতচন্তর গ্রন্থাবলি বা মধুসূদন গ্রন্থাবলি 
বা গিরিশচন্দ্র গ্রস্থাবলি উপহার পাবে । প্রথম প্রথম একটি বই, তারপর একাধিক । দর্শকদের ভারী 


৫৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মজা, টিকিটের দামের চেয়ে উপহার পাওয়া বইয়ের দাম অনেক বেশি । কেউ কেউ টিকিট কিনে 
উপহারের বইগুলি নিয়ে বাড়ি চলে যায়, নাটক দেখতে ঢোকে না । 

ক্ষতি সামলাবার জন্য অমর দত্ত চতুর্দিকে ধার নিতে লাগল । দু’ এক বছর আগেও যে অমর দত্ত 
ধনকুবেরের মতন মুঠো মুঠো টাকা ছড়াত, এখন সেই তাকেই অন্যের কাছে হাত পাততে হয় । এবং 
ঝণ ক্রমশ বাড়তেই থাকে । 

এই রকম দিশেহারা অবস্থায় অমর যখন বারবার নাটক বদলাচ্ছে, তখন নয়নমণির প্রস্তাব শুনে 
সে উড়িয়ে দিতে পারল না। নয়নমণির দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার মন আর্দ্র হয়ে এল । 
অভিনেতা-অভিনেত্রীই তাকে ছেড়ে চলে গেছে। চতুর্দিকে পাওনাদার | কিন্তু নয়নমণি অন্য 
থিয়েটার থেকে বাববার প্রলোভনের ডাক পেয়েও যায়নি । অমর তাকে তিন চার মাসের বেতন 
দিতে পারেনি, নয়নমণি মুখ ফুটে একবারও সে কথা উচ্চারণ করে না। 

অমর অস্ফুট স্বরে বলল, চোখের বালি, চোখের বালি ! দেখা যাক, তোর কথা মতন যদি এই 
নাটকে টিকিট ঘর চাঙ্গা করা যায় । 

গিরিশবাবুর ওপর নাট্যরূপের ভার দেওয়া হল । এ উপন্যাস সম্পর্কে গিরিশবাবু খুব একটা 
উৎসাহী নন । তিনি দু'-চার পাতা লিখলেন বটে, কিন্তু তারপরই শুরু হয়ে গেল অন্য গোলমাল । 
গিরিশবাবু তাঁর পাওনা টাকা দাবি করতে লাগলেন । তাঁর তিন মাসের বেতন নশো টাকা মিটিয়ে না 
দিলে তিনি আর কোনও কাজে হাত দেবেন না । 

অমর দত্ত নিজেই দ্রুত নাট্যরূপ দিয়ে রিহাসলি শুরু করে দিল । এই সব পেশাদারি মঞ্চে 
সাতদিনের মধ্যে নতুন নাটক নামিয়ে দেওয়া হয় । নট-নটীরা কেউই পুরো পার্ট মুখস্থ করে না, 
নির্ভর করে প্রমটিং-এর ওপর | অনেক সময় প্রমটিং এত জোরে জোবে হয় যে, দর্শকরাও শুনতে 
(পযে যায় । নযনমণিব এটা পছন্দ নয় । সে নিষ্ঠার সঙ্গে, বাডিতে রাত জেগেও সব সংলাপ মুখস্থ 
করে। 

নয়নমণি খুব আশা করেছিল, মহড়ার সময় গ্রন্থকার রবীন্দ্রবাবু একবার অন্তত আসবেন । যেমন 
তিনি এসেছিলেন অনেকদিন আগে । কিন্তু তিনি এলেন না । 

হুডোহুড়ি কবে চোখেব বালি মঞ্চস্থ করা হল । নতুন নাটকের কথা লোকের মুখে মুখে ছড়াবার 
জন্য সময দিতে হয, প্রথম কয়েক রাত দর্শক সংখ্যা কম থাকে । কিন্তু সে সময় পাওযা গেল না। 
পাওনাদাবরা মামলা ঠকে দিল অমরেন্দ্রনাথের নামে । অনেক দিনের বাড়িভাড়া বাকি পড়ে আছে, 
সে বাবদে উচ্ছেদের নোটিস জারি হযে গেল । অমর দত্তকে খণ দেবার মতনও আর কেউ নেই । 

ক্লাসিক থিয়েটারের মালিকানা অমর দত্তর হস্তচ্যুত হয়ে গেল ! 

কিছুদিন পরে অমর আবার ক্লাসিকে ফিরে এল বটে, কিন্তু বেতনভুক কর্মচারী হিসেবে । তাব 
মাইনে পাঁচশো টাকা । নতুন মালিকরা তাকে এত বেশি মাইনে দিতে রাজি হয়েছে এই শর্তে যে, 
তাকে লাভ দেখাতে হবে । ভাঙা দল আবার গড়ে তোলার চেষ্টা করল অমর, গিরিশবাবু, দানী, 
তিনকড়ির মতন খ্যাতিমানরা অন্য থিয়েটারে যোগ দিয়েছে, পুরনোরা প্রায় কেউই নেই, নয়নমণি 
ছাড়া । মাঝখানে যখন ক্লাসিক বন্ধ ছিল, সে বাড়িতে বসে ছিল । অমর তাকে নিজে বাড়ি থেকে 
ডেকে নিয়ে এসেছে । 

নয়নমণিব ব্যবহারের কুলকিনারা পায় না অমর । নাচ, গান, অভিনয়, এই তিনটির জন্যই 
নয়নমণির খুব কদর, বিশেষত তার মতন নৃত্য পটিয়সী কোনও মঞ্চেই আর নেই । স্টার নয়নমণিকে 
পাবার জন্য খুব ব্যগ্র, তা অমর ভাল করেই জানে, গিরিশবাবুও তাঁর নতুন নাটকের জন্য একজন 
নর্তকী-অভিনেত্রী খুঁজছেন, তবু গেল না কেন নয়নমণি ? এই ক’ মাস তার উপার্জন বন্ধ ছিল, তবু 
গেল না? সে জানত, অমর দত্ত আবার ফিরে আসবে ? অথচ অমর বার বার চেষ্টা করেও 
বরং মাঝেমাঝেই ঝগড়া হয়, তবু ব্লাসিকের প্রতি তার এত টান কেন ? দুর্ভেয় নারী চরিত্র ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৯৭ 


হালকা রঙ্গরসের নাটক নামিয়ে দর্শক আকৃষ্ট করার চেষ্টা করল অমর । কিন্তু ক্লাসিক যেন এখন 
ভাঙা হাট, দর্শকরা ছুটছে স্টারে, মিনাভায়ি । উদ্বেগে, অস্থিরতায় চুল ছিড়ছে অমর । তখন নয়নমণি 
আবার অমবকে বলল, “চোখের বালি’ নাটকটা তো আমরা ঠিকমতন শুরু করতেই পারিনি, এখন 
সেটা আবার অভিনয় করা যায় না ! 

অমর নয়নমণিকে দু’ হাতে জড়িয়ে ধরতে গিয়ে উচ্ছসিতভাবে বলল, বেশ কথা ! তুই আমার 
লক্ষ্মী, নয়ন ! তোর কথা কি আমি ঠেলতে পারি ? দেখি, ওই নাটক দিয়েই যদি ক্লাসিকের গৌরব 
ফেরানো যায । 

অমরের স্পর্শ বাঁচিয়ে দূরে সরে গিয়ে নয়নমণি বলল, “প্রেমের পাথার', 'প্রণয়-পরিণাম', প্রণয় না 
বিষ’ ধরনের নাটকগুলো একঘেয়ে হয়ে গেছে। “চোখের বালি’ অন্যরকম, ঠিকমতন করতে পারলে 
লোকে নতুন একটা স্বাদ পাবে । 

অমর বলল, আমি মহেন্দ্র, তুই বিনোদিনী, আমরা দু'জনেই আযাকটিং-এ ফাটাব, আর যারা আছে 
কাজ চালিয়ে দেবে । আজ থেকে মহড়া শুরু হোক ! 

এবারেও প্রথম বাতে অর্ধেক আসনের বেশি ফাঁকা রইল । অমর দত্তর নামের জাদু আর লোক 
টানছে না ? তবু ধৈর্য ধরতে হবে । দ্বিতীয় রাতে অভিনয় শুরু হবার আগে অমর দত্ত বারবার গিয়ে 
টিকিট ঘরে খোঁজ নিয়ে আসছে। বিক্রি কিছু বেড়েছে, তবু আশানুরূপ নয় । মালিকপক্ষের লোক 
শ্যেন দৃষ্টি নিয়ে সেখানে বসে আছে, চোখাচোখি হলেই অমরের অস্বস্তি হয় | থার্ড বেল পড়ে যায়, 
তবু অমর মেক আপ নেয়নি, প্রায় জোর করে তাকে টেনে আনা হল সাজঘরে । 

পাঁচ অঙ্কের নাটক, দ্বিতীয় অঙ্কের শুরুতে জানা গেল, কাহিনীকার রবীন্দ্রনাথ কয়েকজন বন্ধু নিয়ে 
অভিনয় দেখতে এসেছেন । তা শোনামাত্র বুক কাঁপতে লাগল নয়নমণির । তিনি এসেছেন ! 
প্রেক্ষাগৃহ অন্ধকার থাকে, তাঁকে নয়নমণি দেখতে পাবে না, কিন্তু তিনি দেখবেন নয়নমণিকে । আজ 
নয়নমণি তার দেবতার কল্পনার নারী । 

কত রাজা-মহারাজ, কত সাহেবসুবো আসে অভিনয় দেখতে, নয়নমণি বিচলিত হয় না। আজ 
তো তার বুক কাঁপলে চলবে না, আজ তাকে সমস্ত মন-প্রাণ একাগ্র করে অভিনয় করতে হবে । তবু 
নাটক ঠিক যেন জমছে না । অমর দত্ত বড় অস্থির, চঞ্চল, বারবার সে অন্ধকারের মধ্যেও দেখার 
চেষ্টা করছে, দর্শকদের আসন কতগুলি পূর্ণ হয়েছে। দু'বার সে পার্ট ভুলে গেল, উইংসের পাশে 
দাঁড়িয়ে প্রমটিং শোনার চেষ্টা করল | 

শেষ হবার পর অবশ্য হাততালি পাওয়া গেল যথেষ্ট । 

অমর দৌড়ে ডেকে আনল রবীন্দ্রনাথকে | বারবার বলতে লাগল, আপনি কেন খবর দিয়ে 
আসেননি । আপনাদের জন্য বক্স-এর ব্যবস্থা করে রাখতুম । 

অমর আগে কয়েকবার আমন্ত্রণ জানিয়েছে, রবীন্দ্রনাথ আসার সময় পাননি । আজ এ পাড়াতেই 
একটি সভায় যোগ দিতে এসেছিলেন, তারপর চলে এসেছেন । 

মঞ্চের পেছনে সিংহাসনের মতন একটি চেয়ারে বসানো হল রবীন্দ্রনাথকে | প্রথা অনুযায়ী সব 
নট-নটাকে এনে পরিচয় করে দেওয়া হচ্ছে তাঁর সঙ্গে । সকলেই একে একে প্রণাম করে যাচ্ছে, 
নয়নমণি আর আসতেই চায় না। কী যে লজ্জা পেয়ে বসেছে তাকে । আড়াল থেকে দেখছে ওই 
দেবদুর্লভ রূপ, এই দেখাই তো যথেষ্ট, কাছে যাবার দরকার কী ? কাছে গেলেই উনি যদি বুঝে 
ফেলেন যে, নয়নমণি প্রতিনিয়ত ওঁর কথাই চিন্তা করে ? লেখকরা তো অস্তযমী হন! 

অমরের হাঁকডাকে নয়নমণিকে কাছে আসতেই হল । পদ স্পর্শ করল না, সে অধিকারও তার 
নেই। একটু দূরে মাটিতে মাথা ঠেকিয়ে সে প্রণাম জানাল রবীন্দ্রনাথকে | রবীন্দ্রনাথ কিছুটা যেন 
অন্যমনস্ক । নাটক দেখে তিনি যেন একটু হতাশই হয়েছেন । অন্যরা তবু চলনসই, কিন্তু অমর দত্ত 
যেন মহেন্দ্রর চরিত্রটা ধরতেই পারেনি । মহেন্দ্র প্রকৃতি অতি প্রবল, তার প্রণয়ে মিশে আছে উগ্রতা, 
কিন্তু সে দুশ্রিত্র নয় কোনওক্রমেই ; মুখে অবশ্য রবীন্দ্রনাথ সে সব বললেন না, অতিশয় ভদ্রতায় 
সকলকেই প্রশংসা করলেন, নয়নমণিকে তিনি আলাদাভাবে লক্ষও করলেন না । শুধু অমর দত্তকে 


৫৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একবার বললেন, তুমি মহেন্দ্রকে যে রূপ দিয়েছ, তা অবশ্যই ভাল হয়েছে, তবে একটু 
অন্যরকমভাবেও তাকে চিস্তা করা যায় । বিনোদিনীর সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর অতটা উঁচুতে না 
তুলেও... 

ববীন্দ্রনাথ যে নয়নমণিব দিকে বিশেষ মনোযোগ দিলেন না, বা একটাও কথা বললেন না, তাতেই 
নযনমণি স্বস্তি পেল। সে তো অন্তবালবর্তিনীই থাকতে চায় । তবু যে চোখের দেখাটুকু হয়েছে, 
তাতেই সে ধন্য । সাবা রাত তাব ঘুম এল না । 

এবারেও “চোখেন বালি" ক্লাসিক-এর ভাগ্য ফেরাতে পারল না। সমালোচকদের মতে এ 
কাহিনীতে নাটকীয সংঘাত নেই । নয়নমণি তার জীবনের শ্রেষ্ঠ অভিনয় করছে, কিন্তু অমর তার 
আগেকার প্রতিভার পবিচয দিতে পারছে না । প্রচুর অর্থবায়ের বিলাসিতা ও অহঙ্কারের মধ্যেই তার 
প্রতিভা খোলে । আগে সে ছিল এই থিয়েটারের মালিক, এখন কর্মচারী, এই হীনমন্যতা সে কিছুতে 
সহ্য করতে পারে না । টিকিট বিক্রির চিন্তায় যতই সে উতলা অস্থির হয়ে পড়ছে, ততই খারাপ হচ্ছে 
তার অভিনয় । সেটা যখন সে বুঝতে পারছে, তখন নিজের ওপর রাগ করে বাড়িয়ে দিচ্ছে 
মদ্যপান । রাত্রি জাগরণ ও অত্যাচারে তার শরীরও আব বইছে না । 

আগে সে কখনও অভিনয়ের আগে বা মধ্যখানে মদ স্পর্শ কবত না। অন্যদেরও সে নিখুত 
শৃঙ্খলা মানিয়ে চালাত । এখন সে সন্ধে হতে না হতেই লুকিয়ে লুকিয়ে মদ খায়, এক একটি অঙ্কের 
মাঝখানে বোতল থেকে কাঁচা মদ গলায ঢালে, শেষেব দিকে তাব কথায জডতা এসে যায়, তা 
ঢাকবার জন্য তাকে বাববাব কাশতে হয় । 

একদিন অভিনয়ের শেষে সে নযনমণিকে বলল, তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে কথা আছে! 

টেবিলের ওপব পা তুলে বসল সে, হাতে মদেব বোতল । সামনে চেয়ার থাকলেও তাতে বসল 
না নয়নমণি, দাঁডিযে রইল । মেক আপ মোছেনি সে, সাদা থান পরা, বিনোদিনীর বিধবার বেশ । 

অমর বলল, কী রে নয়ন তোর কথা শুনে “চোখের বালি’ চালিয়ে কী লাভ হল ? লবডঙ্কা ! বক্স 
অফিসে বসে কেবলরাম মাছি তাডাচ্ছে। আজ কত বিক্রি হযেছে জানিস, একশো সাতাশি টাকা ! 
তাতে আমার ইয়ে. হবে । 

অমর জানে নয়নমণি অশ্লীল কথা পছন্দ করে না, কিন্তু আজ সে কিছুই গ্রাহ্য করছে না । দর্শক 
সংখ্যা না বাডলে যে অমবকে আরও অপমান সহ্য কবতে হবে, তা নয়নমণি বোঝে | সে মৃদুন্বরে 
বলল, সেটা তো নাটকের দোষ নয় । এ নাটকের প্রধান দোষ এর অভিনয়, সেটাই তো আমরা 
পাবছি না ! 

অমর বলল, কোন শুয়োরের বাচ্চা মহিন্দিরের পারে আমাব চেয়ে ভাল অভিনয় করবে? এ 
নাটকে আরও মাল ঢোকাতে হবে । নাচ নেই, গান নেই, লোকে শুধু শুধু পয়সা খরচ করতে 
আসবে ? কাল থেকে তুই দু'খানা নাচ দিয়ে দেখত ! 

নয়নমণি হেসে ফেলে বলল, মদ খেয়ে খেয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে অমরবাবু ! 
বিনোদিনী হিন্দু ঘরেব বিধবা না ? সে নাচবে £ তা দেখলে দর্শকবাই আমাদের মারতে আসবে ! 

অমর বলল, ওসব বাজে কথা ছাড় ! কেন, বেধবারা বুঝি নেত্য করে না ! ঠিক মতন নাচতে 
জানলেই নাচে ! বিনোদিনী ঘরের মধ্যে একা একা নাচবে । সে রকম দু'খানা সিন ঢুকিয়ে দেব । 
লোকে নয়নমণির বকবকানি শুনতে আসে না, তার নাচ দেখতে আসে, তার গান শুনতে আসে ! 
লাস্ট সিনে তুই একখানা গান গাইবি । খুব স্যাডের মাথায় গাইবি, লোকে যেন হুপুস হাপুস করে 
কাঁদতে কাঁদতে বাড়ি যায় । বাঙালিরা কাঁদতে বড় ভালবাসে ! 

নয়নমণি বলল, কী আবোল তাবোল বকছ ? এসব শোনার আমার সময় নেই, বাড়ি যাচ্ছি ! 

অমর এবার গর্জে উঠে বলল, চোপ ! আমি আবোল তাবোল বকছি ? কাল থেকে তোকে নাচতে 
হবে । এই আমার হুকুম ! 

নয়নমণি তবু হালকাভাবে বলল, হুঃ, হুকুম না ছাই ! কাল সকালে এসব কথা মনে থাকবে? 
অনেক খেয়েছ এখন ঘুমিয়ে মাথা ঠাণ্ডা করো ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৫৯৯ 


নয়নমণি পেছন ফিরতেই অমর আবার বলল, আ্যাই, যাচ্ছিস কোথায় ? কথাটা কানে গেল না? 
ভেবেছিস আমি মাতাল হয়েছি ? মোটেই না ! যা বলছি, ঠিক বলছি। কাল থেকে তোকে নাচতে 
হবে ! 

নয়নমণি সংক্ষিপ্তভাবে বলল, আমি পারব না ! 

অমর বলল, পারবি না মানে ? আলবাত পারতে হবে ! 

নয়নমণি বলল, জোর করে আমাকে দিয়ে কোনওদিন তুমি কিছু করাতে পেরেছ ? এই নাটকে 
নাচ দেখানোর চেয়ে আমার গলায় দড়ি দিয়ে মরাও ভাল ! অমন বিশ্রী কথা আমি আর শুনতেও 
চাই না।. 

দাঁতে দাঁত চেপে অমর বলল, অত বেশি দেমাক দেখাবি না আমাকে । আমি অমর দত্ত ! 

টেবিল ছেড়ে উঠতে গিয়ে হাত থেকে মদের বোতলটা পড়ে ভেঙে গেল । তাতে আরও রাগ 
বেড়ে গেল অমরের ৷ নেশার ঝোঁকে কী যে করছে তার খেয়াল রইল না, ছুটে এসে নয়নমণির 
গালে সপাটে এক চড় কষাল ! 

খানিকটা টলে গিয়ে দেওয়াল ধরে সামলে নিল নয়নমণি । গালে জ্বালা করছে, সেখানে একটা 
হাত রাখল । অমরের শরীরটা জ্বলছে, আর ফোঁস ফোঁস করে সে জোরে জোরে নিশ্বাস ফেলছে । 
পরস্পর সোজাসুজি চেয়ে রইল বেশ কিছুক্ষণ । 

নয়নমণি শান্ত কঠিন গলায় বলল, অমরবাবু আমার গায়ে আর হাত তুলো না কক্ষনও । পুরুষের 
স্পর্শ আমি সহ্য করতে পারি না। তোমাকে অনেকদিন আগেই বলেছি না, আমার কাছে সবসময় 
একটা ছুরি থাকে, আর একবার কাছে এলে তুমি খুন হয়ে যাবে । 

অমর বলল, ওসব ছুরি ফুরি আমি গ্রাহ্য করি ? আজ আমি তোর সতীপনার গুমোর ভাঙব ! 

নয়নমণি স্থিরভাবে চেয়ে থেকে বলল, সাবধান, এগিয়ো না, আর এগিয়ো না, অমরবাবু তোমার 
মান-সম্মান সব ধুলোয় লুটোবে ! এই নাটকে যদি তুমি নাচ ঢোকাতে চাও, তা হলে অন্য মেয়ে 
খোঁজো । আমি পারব না, এই আমার শেষ কথা । তুমি অন্য মেয়েকে নাও । আমি কাল থেকে 
আসব না। 

বিকৃত স্বরে অমর বলল, আসতে হবে না। আর কোনওদিন আসতে হবে না। দূর হযে যা! 
তোকে ছাড়াও আমার নাটক চলবে । আর কোনওদিন আমার থিয়েটারে পা দিবি না ! 

আঁচলটা ভাল করে গায়ে জড়িয়ে নিল নয়নমণি । একটা বড় নিশ্বাস ফেলে বলল, যাক, তুমি 
নিজের মুখে এই কথাটা বলে আমাকে বাঁচালে । তুমি না তাড়িয়ে দিলে আমি যেতে পারছিলাম না । 
তোমার ওপর আমার কেমন যেন মায়া পড়ে গিয়েছিল । এত ভাল একটা থিয়েটারকে তুমি নিজেই 
নষ্ট করলে । তুমি যেন আকাশের একটা উক্কা, ধ্বংস হয়ে যাওয়াই তোমার নিয়তি । যাক, চললাম, 
থিয়েটারের ওপর আমার ঘেন্না ধরে গেছে! 

অমর বলল, যা, যা, দূর হয়ে যা ! ঘেন্না! তোর মতন মেয়েকেই আমি ঘেন্না করি । খালি বড় 
বড় কথা ! থিয়েটারকে বাঁচাবার জন্য আমি মুখে রক্ত তুলে মরছি, হারামজাদি, আমার কথা শুনবি না, 

নয়নমণি আর কথা বলল না, বেরিয়ে এল ঘর থেকে । অমর তবু তাকে তাড়া করে এল, 
চ্যাঁচামেচি শুনে জড়ো হল আরও অনেকে । 

দর্শকরা সবাই চলে গেছে, প্রেক্ষাগৃহ অন্ধকার । মঞ্চে এখনও পাদপ্রদীপের আলোগুলো নেভানো 
হয়নি। অমর মঞ্চে এসে পাগলের মতন চিৎকার করতে লাগল, আমি অমর দত্ত ! কারুর পরোয়া 
করি না। আমি জঙ্গলে গিয়ে একা অভিনয় করলেও দর্শকরা ছুটে আসবে । বেরিয়ে যা, দূর হয়ে যা, 
যা যা যা যা যা ! অমর দত্ত উক্কা, আঁ ? অমর দত্ত সূর্য, আর সব কটা জোনাকি ! 

নয়নমণি কোনও উত্তর না দিয়ে মুখ নিচু করে নামতে লাগল সিঁড়ি দিয়ে, মিলিয়ে গেল 
অন্ধকারে । 

আগেও বেশ কয়েকবার এরকম ঝগড়াঝাঁটি হয়েছে, সুরার নেশায় আত্মবিস্মৃত হয়ে অমর অনেক 


৬০০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কটুকাটব্য করেছে। পরে সুস্থ অবস্থায় আবার অনুতাপ করেছে, নয়নমণির ওপর সে অনেকখানি 
নির্ভরশীল, লোক পাঠিয়ে নয়নমণিকে ডেকে আনিয়েছে, কখনও কখনও নিজে গিয়ে ক্ষমা 
চেয়েছে। এবার সে আর এল না, একটানা তিন-চারদিন মদ্যপান চালিয়ে যেতে লাগল । ‘চোখের 
বালি'র অভিনয় বন্ধ । 

এক থিয়েটারের ভেতরকার খবর অতি দ্রুত অন্য থিয়েটারের মালিক-ম্যানেজারদের কাছে পৌছে 
যায় । অমর দত্ত নয়নমণির মতন অভিনেত্রীকে অপমান করে তাড়িয়ে দিয়েছে এই সংবাদ শোনামাত্র 
অন্য থিয়েটার থেকে লোভনীয় প্রস্তাব নিয়ে আনাগোনা শুরু করে দিল দূতেরা । কারুর সঙ্গে দেখাই 
করল না নয়নমণি । দিন সাতেক বাদে ক্লাসিক থিয়েটার থেকেই সহ-অভিনেতাদের তিন-চারজনের 
একটি দল এল তার বাড়িতে, নয়নমণিকে এদের সঙ্গে কথা বলতেই হল । নয়নমণিকে অমর দত্ত 
অমন কুৎসিত ভাষায গালিগালাজ করার জন্য তারা দুঃখিত এবং ক্রুদ্ধ । নয়নমণি অবশ্য সে অপমান 
গায়ে মাখেনি । বেহেড মাতাল অবস্থায় কেউ কেউ অমন প্রলাপ বকে, এ তো নতুন কিছু নয় । 
আরও কত শ্রদ্ধেয় মানুষও তো কত কুৎসিত ভাষা ব্যবহার করে, ওসব গায়ে মাখতে নেই । 

ওই দলের মুখপাত্রটি অন্য একটি প্রস্তাব নিয়ে এসেছে । অমর দত্ত যে ভাবে চালাচ্ছে, তাতে 
ক্লাসিক থিয়েটারের শিগগিরই আবার যে ভরাডুবি হবে, তাতে কোনও সন্দেহ নেই । তাদের ভাগ্য 
অনিশ্চিত । সুতরাং অনেকে মিলে এখনই ক্লাসিক ছেড়ে বেরিয়ে এসে অন্য একটি রঙ্গমঞ্চ ভাড়া 
নিয়ে একটি নতুন দল গড়তে চায় | অর্ধেন্দুশেখরকে আনার চেষ্টা হবে । নয়নমণিকে তো সেই 
দলে অবশ্যই চাই । 

নয়নমণি শান্তভাবে শুনল । নতুন মালিকপক্ষ যে-ভাবে চাপ দিচ্ছে, তাতে ক্লাসিক থিয়েটারে 
অমর দত্ত যে বেশিদিন টিকতে পারবে না, সেটা নয়নমণিও বুঝেছে । থিয়েটারে দল ভাঙাভাঙি তো 
চলেই । কিন্তু নযনমণি সে দলে যোগ দেবে না। 

নযনমণি বলল, আমি থিয়েটার একেবারেই ছেড়ে দিচ্ছি । যে-টুকু টাকাকড়ি জমা আছে, তাতে 
খাওয়াপরার চিত্তা করতে হবে না । রং মেখে স্টেজে নামতে আর আমার ইচ্ছে করে না। 

বেশ কিছুক্ষণ ধবে পেডাপিডি, অনুনয় বিনয় চলল, কিন্তু নয়নমণি অনড় । এটা তার হঠাৎ 
সিদ্ধান্ত নয়, কিছুদিন ধরেই মঞ্চেব সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে দেবার কথা ভাবছিল, অমর দত্ত নিজে থেকেই 
তাকে বিদায দেবার পর সে একেবারে মনস্থিব করে ফেলেছে । 

সেই দলটি ক্ষুণ্ন হযে চলে গেল । নযনমণির তবু একটা আশঙ্কা রইল, যদি অর্ধেন্দুশেখর স্বয়ং 
তাকে অনুরোধ জানান, তখন সে কী ভাবে প্রত্যাখ্যান করবে ? অর্ধেন্দুশেখর অবশ্য শপথের বন্ধন 
থেকে তাকে মুক্তি দিযে গেছেন, কিন্তু সে ক্থা কি তাঁর মনে আছে? কিছুকালের বিস্মৃতির পর 
অর্ধেন্দুশেখর আবার অতি উজ্ম্বলভাবে ফিরে এসেছেন মঞ্চে, রিনি 
সার্থকভাবে মিনাভাঁ চালাচ্ছেন | 

অর্ধেন্দুশেখর অবশ্য প্রস্তাব পাঠালেন না । নতুন দলটিও গড়া হল না। 

পুঁটি কয়েকমাস আগেই স্টার থিয়েটারে সুযোগ পেয়েছে, তার দায়িত্বও আর নিতে হবে না 
নয়নমণিকে । 

দেখতে দেখতে সে বেশ লম্বা হয়েছে, রূপ খুলেছে তার, মুখে বেশ লাবণ্য আছে, তাকে দেখলে 
এখন কে বলবে যে কয়েক বছর আগে সে ছিল বাপ মায়ের খেদানো এক পথের কাঙাল । তার 
কোমর কৃশ, নিতম্ব ও বক্ষদেশ পুরু, তার নাচের ভঙ্গিমা সাবলীল । ক্রমশ থিয়েটারে তার কদর 
বাড়ছে, সে যেন হয়ে উঠছে আর এক নয়নমণি । 

এখন নিজেকে বেশ মুক্ত আর স্বাধীন মনে হয় নয়নমণির | থিয়েটারে আর যেতে হবে না। সে 
একা একা মনের সুখে কিংবা দুঃখে গান গাইবে, ইচ্ছে হলে ঘরের মধ্যে নাচবে। কিন্ত 
দর্শক-শ্রোতাদের হাততালি কুড়োবার জন্য তাকে আর ওসব করতে হবে না। হাততালির মোহ তার 
কেটে গেছে । থিয়েটারের মালিকদের নির্দেশে অনেক সময় অনিচ্ছার সঙ্গেও নাচতে হয় । যেখানে 
গান মানায় না সেখানেও গাইতে হয় । তাতে একটুও আনন্দ পাওয়া যায় না। তবু মুখে নকল 


৬০১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


প্রভাতকে বিলেত পাঠিষে ব্যারিস্টারি পডাবার সব ব্যবস্থা করে দিয়েছিলেন । প্রভাতদের পরিবারে 
আগে কেউ বিদেশে যায়নি, কালাপানি পার হওয়া এখনও পাপ মনে করেন প্রভাতের মা । জানতে 
পারলে তিনি অনুমতি দেবেন না, তাই প্রভাত চুপি চুপি জাহাজে উঠে পড়ে । 

যথা সময়ে ব্যাবিস্টাব হযে ফিবে এলেন প্রভাত । ততদিনে অনেকেই জেনে গেছে যে সরলার 
সঙ্গে প্রভাতের বিবাহ আসন্ন | কিন্ত প্রভাতের বাড়ির লোকের কানে যখন এই কথা পৌঁছল, তখন 
ঘোর আন্দোলন শুক হল । ব্রাহ্ম পরিবারের কন্যাকে ঘরের বউ করে আনতে প্রভাতের মায়ের ঘোর 
আপত্তি । তা ছাড়া ও মেয়ে বয়স্কা, অনেক পর-পুরুষের সঙ্গে মেলামেশা করে । শেষ পর্যন্ত 
মাতৃভত্তি জয়ী হল, প্রভাত নিজেও এ বিবাহে অসম্মতি জানিয়ে সম্পর্ক ছিন্ন করলেন । তাতে 
ঘোষাল পরিবাবের চরম অপমান হযনি ? জানকীনাথ ঘোষাল মর্মাহত হলেন । তিনি নিজে পিতার 
ত্যাজ্যপুত্র ও জমিদাবি থেকে বঞ্চিত হবাব ঝুঁকি নিয়েও ব্রাহ্ম পরিবারে বিয়ে করেছিলেন । তার এক 
প্রজন্ম পরেও এক শিক্ষিত, সাহিত্যরুচি সম্পন্ন যুবক মায়ের কুসংস্কার ও জেদের কাছে হার স্বীকার 
করল ? 

শুধু প্রভাত নয, সবলাব আরও পাঁণিপ্রার্থীর অভাব ছিল না। বাড়ির বৈঠকখানায় সব সময় কেউ 
না কেউ বসে থাকে । কোনও কোনও অবাঙালির সঙ্গেও সরলার নাম জড়িয়ে কথা কানাকানি 
হয়েছে । কংগ্রেসেব প্রখ্যাত নেতা গোখলের সঙ্গে সরলার বিয়ে হতে চলেছে, এ কথাও উঠেছিল 
না ? তাবপর ডাক্তার পৈবামলকে নিয়েও কী কাগুটাই না হল ! রুশ-জাপান যুদ্ধ চলছে, ভারতীয়রা 
জাপানের প্রবল সমর্থক । এ দেশ থেকে জাপানকে সাহায্য পাঠাবার নানারকম উদ্যোগ 
নেওয়া হয়েছিল । সরলাও জড়িয়ে পড়েছিল রেড ক্রশের কাজে | রেড ক্রশের পক্ষ থেকে 
অনেক ওষুধপত্র দিয়ে পঞ্জাবেব ডাক্তার পৈরামলকে পাঠানো হয় জাপানে । সেই সুত্রে পৈরামলের 
সঙ্গে সবলার পরিচয় । তারপব তাদের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছল যে দু'একটি সংবাদপত্রে 
তাদের আশু বিবাহের কথা ছাপা হয়ে গেল পর্যন্ত ! তারপর সে সম্পর্কও ভেঙে গেছে। 
ছিছিছিছি! 

সবলা বিয়ে কবতে রাজি হয়নি, অথচ বিভিন্ন পুরুষদের সঙ্গে মেলামেশা করতে আপত্তি নেই। 
সমাজ তা মেনে নেবে না। তুমি যদি বিবাহ না করতে চাও, তা হলে তোমাকে অন্তঃপুরবাসিনী, 
ব্ৰহ্মচারিণী হতে হবে । অন্তঃপুরের বাইবে যদি তুমি মুখ দেখাও, তা হলে তুমি বিবাহ করতে বাধ্য । 
নচেৎ তোমাব সমগ্র পবিবাব সমাজচ্যুত হবে | 

সরলার আব আপত্তি জানাবার মুখ নেই । বাবা-মা পাত্রও ঠিক করে ফেলেছেন, সে একজন 
পাঞ্জাবী, নাম বামভজ দত্ত চৌধুরী, বয়েস হয়েছে যথেষ্ট, এবং সে বিপত্নীক । পাত্রের বয়েস তো 
বেশি হবেই । সবলাবই বয়েস হয়ে গেল তেত্রিশ । তার কাছাকাছি বয়েসের অবিবাহিত পুরুষ 
পাওয়া যাবে কোথায় ? অধিকাংশ পুরুষেরই পঁচিশ-ছাবিবশ বছর বয়েসের মধ্যে বিয়ে হয়ে যায়, আর 
মেয়ে হযেও সরলা এতদিন পর্যন্ত কুমারী । ইচ্ছে করেই বাংলার বাইরে থেকে পাত্র নির্বাচন করা 
হয়েছে, বিবাহের পর সরলার অনেক দূরে থাকাই ভাল । কলকাতায় থাকলে যদি বিয়ের পরেও 
সরলার রূপ-গু৭মুগ্ধের দল প্রাক্তন প্রেমিক, ব্যর্থ প্রেমিকরা তার বাড়িতে যাতায়াত শুরু করে, তাতে 
আর এক কেলেঙ্কাবি শুক হবে । সেই একই কারণে কলকাতায় বিবাহ-বাসরের ব্যবস্থা করা হয়নি, 
সেখানে গোলমালের আশঙ্কা আছে । দেওঘরে খুব সংক্ষিপ্ত ভাবে অনুষ্ঠান সেরে নেওয়া হবে, খুব 
ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজনকে আমন্ত্রণ জানানো হয়েছে শুধু । 

বিদ্বোহিনী সরলা, বহু সংস্কার ভেঙে ফেলেছেন যে সরলা, তিনি আর মাথা তুলতে পারলেন না, 
বাবা মায়ের ইচ্ছার কাছে বশ্যতা স্বীকার করলেন । যে পুরুষটিকে তিনি চোখেও দেখেননি আগে, 
তাকেই বিবাহ করতে সম্মতি জানালেন সরলা । 

নয়নমণি ফিরে এল ঘোষাল বাড়ি থেকে । সে ভেবেছিল, থিয়েটার ছেড়ে দিয়ে সরলার নির্দেশে 
দেশের কাছে আত্মনিয়োগ করবে । কিন্তু সরলাকে আর পাওয়া যাবে না। তিনি চলে যাবেন দূর 
দেশে । কলকাতায় তাব সমস্ত কর্মকাণ্ড অসমাপ্ত রয়ে গেল। এখন নয়নমণিকে তার নিজের পথ 


৬০৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিজেকেই খুঁজে নিতে হবে। নয়ণমণি নামটারই বা আর দরকার কী ! এখন থেকে সে আবার 
ভূমিসুতা । 


নি } 
Re I ৭ রর | 
fi | ) TS 
Ww ১ ৭৭ 


কর্নওয়ালিশ স্ট্রিটে ব্রাহ্মসমাজের উল্টো দিকে শিবনারায়ণ দাসের গলি । সেই গলির একটি 
বাড়িতে বহু যুবকের আনাগোনা হয় । একতলায় ফিল্ড আ্যান্ড আকাদেমি ক্লাব, দোতলায় ছাত্রদের 
একটি মেস, একটি ঘরে সতীশ মুখোপাধ্যায়ের ডন সোসাইটি । এখানে বিশিষ্ট ব্যক্তিরা বক্তৃতা 
করতে আসেন, প্রায়ই আসেন নিবেদিতা । 

এ বাড়ির বারান্দা থেকে দেখা যায় একটা মস্ত বড় মাঠ । পাস্তির মাঠ নামে পরিচিত এই খোলা 
জায়গাটায় প্রায়ই নানা রকম সভা বসে, সম্প্রতি একেবারে সরগরম । ছাত্ররা বারান্দায় দাঁড়িয়েই 
বক্তৃতা শুনতে পায়, এখান থেকেই হাততালি দেয় এবং শ্লোগানে কণ্ঠ মেলায় । সভায় কখনও 
উত্তেজনার সৃষ্টি হলে তারা বারান্দার রেলিং টপকে নীচে ঝাঁপিয়ে পড়ে ছুটে যায় মাঠের মধ্যে । 

আজকের সভায় খুব অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে । বয়কট আন্দোলনে উদ্বেল হয়ে আছে সারা 
দেশ, প্রতিদিনই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে সভা । খ্যাতিমান নেতারা মফস্বলের বিভিন্ন 
জায়গায় যাচ্ছেন জনমত সংগঠন করার জন্য । সাধারণ মানুষ নির্দেশ চায় । 

বয়কট আন্দোলন তো চলছেই, সম্প্রতি আর একটি বিষয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে, 
পক্ষে-বিপক্ষে তর্কবিতর্ক চলছে অনবরত । দেশ জুড়ে বিলেতি দ্রব্য বর্জনের জন্য পিকেটিং চালাচ্ছে 
প্রধানত ছাত্ররাই । কোনও দল নেই, কোনও সর্বমান্য নেতা নেই, তবু ছাত্ররা স্বতঃস্ফূর্ত ভাবে নেমে 
এসেছে রাস্তায় । এর আগে ছাত্রসমাজের এমন ভূমিকা কেউ দেখেনি । আহার-নিদ্রা তুচ্ছ কবে তারা 
আন্দোলন চালিয়ে যাবার শপথ নিয়েছে । 

এ বার টনক নড়েছে ইংরেজ সরকারের | দু'-চার জন নেতাকে কারারুদ্ধ করা যায়, কিন্তু হাজার 
হাজার ছাত্রকে দমন করা যাবে কী উপায়ে ? সমস্ত দোকানের সামনে পথ অবরোধ করে আছে 
ছাত্ররা । ক্রেতাদের তারা প্রতিরোধ করছে । অনেক জায়গায় বিলিতি বস্ত্রের বাণ্ডিলে আগুন 
জ্বালিয়ে দিচ্ছে, মদের দোকানের বোতল ভাঙছে, সর্বক্ষণ পথে পথে ছাত্রদের মিছিল, তারা ধ্বনি 
দিচ্ছে বন্দেমাতরম । 

সরকার পক্ষ থেকে একটা কড়া নির্দেশ জারি করা হয়েছে । এর নাম কালহিল সারকুলার । 
ছাত্রদের সভা-সমিতিতে যোগদান নিষিদ্ধ, তারা মিছিলে অংশগ্রহণ করতে পারবে না, বন্দেমাতরম 
ধ্বনি দিতে পারবে না। ছাত্রদের সংযত করার দায়িত্ব স্কুল-কলেজের | যে-সব স্কুল বা কলেজের 
ছাত্ররা এই নির্দেশ অমান্য করবে, সেই সব স্কুল-কলেজ সব রকম সরকারি সাহায্য থেকে বঞ্চিত 
হবে। ইতিমধ্যেই এই অভিযোগে রংপুরের দুটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে । কোথাও কোথাও 
মিছিল ছত্রভঙ্গ করার জনা চালানো হয়েছে পুলিশের লাঠি ও বেত । 

ছাত্ররাও খেপে উঠেছে। তারা তো সরকারের নির্দেশ মানবেই না, তারা স্কুল-কলেজও বয়কট 
করবে । বিলিতি দ্রব্যের মতন বিলিতি শিক্ষাও বর্জনীয় । 

গোলদিঘিতে সভা করে ছাত্ররা. নিজেরাই তৈরি করল প্রথম ছাত্র-সংগঠন । তার নাম হল 
আ্যান্টি-সার্কুলার সোসাইটি । তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের বেরিয়ে আসার ডাক দেবে | 

অভিভাবকরা শঙ্কিত । বিভিন্ন নেতার বিভিন্ন মত । তবে অনেক বিশিষ্ট ব্যক্তিই ছাত্রদের এই 
প্রতিবাদের পক্ষপাতী । ইংরেজ প্রবর্তিত শিক্ষাব্যবস্থায় ছাত্ররা ভারতীয় এঁতিহ্য ও সংস্কৃতির কিছুই 


৬০৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


|| 

সেই গোলমাল, চ্যাঁচামেচি বাড়তে লাগল ক্রমশ । কয়েক জন কমলালেবুর খোসা ছুঁড়ে মারল 
মঞ্চের দিকে | বিবর্ণ মুখে দাঁড়িয়ে রইলেন সুরেন্নাথ । সভার উদ্যোক্তারা দু' হাত তুলে বলতে 
লাগলেন, চুপ করুন, সাইলেন্স প্লিজ, বসুন, বসুন ! কিন্তু কে শোনে কার কথা ! সুরেন্দ্রনাথ আর মুখ 
খুলতেই পারলেন না। এত বড় একজন প্রবীণ নেতা ! সারা ভারতে অনেক নেতা আছে, কিন্তু 
একজন কোনও দেশনায়ক' নেই । রাজশক্তির প্রতিপক্ষ হিসেবে নতুন ভারতীয় সমাজে এমন 
একজন দেশনায়কের প্রয়োজন, যাঁর কথা সকলে মান্য করবে । রবীন্দ্রনাথ সেই দেশনায়কের পদটি 
সুরেন্দ্রনাথকে দিতে চেয়েছিলেন । সেই সুরেন্্রনাথের এমন হেনস্থা ! 

অপমানিতভাবে, ঘাড় নিচু করে তিনি সভাস্থল থেকে বেরিয়ে গেলেন । 

ভরত আর হেম প্রতিটি মিটিং শুনতে যায়, আজও এসেছে । সুরেন্দ্রনাথের বক্তব্য তাদেরও পছন্দ 
হয়নি, তারাও প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছে। ডন সোসাইটির বাড়ির বারান্দায় দাঁড়ানো একদল ছাত্রও 
হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করছিল, সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ভরত হঠাৎ বিস্মিত হল। 
হেমের কাঁধে চাপ দিয়ে বলল, ওই দিকে দ্যাখো ! 

ছাত্রদের পিছনে দাঁড়িয়ে আছেন এক দীর্ঘকায় শ্বেতাঙ্গিনী । শ্বেতবসনা, মাথার চুল চুড়ো করে 
বাঁধা । চিনতে ভুল হবার কোনও উপায় নেই। হেম বলে উঠল, ওই তো ভগিনী ! 

হেমের পা অনেকটা ঠিক হয়ে এসেছে, ঈষৎ খুঁড়িয়ে হাঁটে । সভা ভেঙে গেছে, সকলে 
বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে ফিরে যাচ্ছে । হেম বলল, ভরত, চলো ভগিনীর সঙ্গে দেখা করে 
আসি। 

কয়েক বছর আগে যখন সার্কুলার রোডে গুপ্ত সমিতি খোলা হয়েছিল, তখন মাঝে মাঝেই দল 
বেঁধে যাওয়া হত নিবেদিতার কাছে । তিনি এই উশ্রপস্থি যুবকদের উৎসাহ দিতেন, তাদের নানা 
দেশের বিপ্লবের ইতিহাস পড়াতেন । অনেক দিন আর তাঁর সঙ্গে যোগাযোগ নেই । 

কাঠের সিঁড়ি বেয়ে ভরত আর হেম উঠে এল দোতলায় । ডন সোসাইটির কক্ষে একটি টেবিল, 
গুটিকয়েক চেয়ার ও একটি আলমারি ছাড়া আর কোনও আসবাব নেই, কক্ষটি বেশ বড়, আলোচনা 
সভার সময় মেঝেতে মাদুর পেতে দেওয়া হয় । দেওয়ালে ভারতের একটি মানচিত্র । 

এখন সেখানে বসে আছেন নিবেদিতা, সতীশ মুখুজ্যে ও আরও কয়েকজন । ভরত ও হেম ঢুকে 
এসে নিবেদিতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই তিনি ওদের হাত ধরে ফেলে বললেন, না, 
না, প্রণাম না, নমস্কার, নমস্কার । - 

দু'জনকেই তিনি চিনতে পেরে কুশল সংবাদ জিজ্ঞেস করলেন । 

নিবেদিতার কিছুটা পরিবর্তন হয়েছে এই ক’ বছরে । শীর্ণকায় বা স্থূল হননি, বয়েসের ছাপও ঠিক 
বোঝা যায় না, সেই নীল চোখ, সেই সোজা হয়ে বসে থাকার ভঙ্গি, তবু শরীরের শ্রী যেন আর 
আগের মতন নেই। কেমন যেন পুরুষালি ভাব, মুখের চামড়াও নয় আগেকার মতন কোমল । 
ছেলেছোকরারা আড়ালে তাঁকে বলে 'ধবলগিরি' । 

ভরত ও হেম ফাঁকা দুটি চেয়ারে বসে পড়ল । নিবেদিতা জিজ্ঞেস করলেন, তোমরা আজকের 
সভায় উপস্থিত ছিলে ? সুরেন্দ্রবাবুকে এরকম হেকুল করা মোটেই ঠিক হয়নি । এতে মুভমেন্টের 
ক্ষতি হবে । এখন দলাদলি ভাল না, ভাল না। এতে নিজেদের শক্তিক্ষয় হয় । 

মধ্যবয়েসী সতীশ মুখোপাধ্যায়ের পোশাক অতি সাদাসিধে, ধুতি চাদর, মাথার চুল ছোট করে 
ছাঁটা। নভেম্বরের মাঝামাঝি, ক'দিন ধরে বেশ শীত পড়েছে, নিবেদিতা গায়ে একটা শাল 
জড়িয়েছেন, কিন্তু সতীশচন্দ্রের কোনও শীত বস্ত্র নেই। 

তিনি বললেন, সুরেনবাবুকে ও ভাবে অপমান করা অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু উনি 
ছাত্রসমাজের মুড বুঝতে পারছেন না। জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা হয়ে গেছে, তবু উনি 
পুরনো মত আঁকড়ে ধরে আছেন । ছাত্ররা তো ক্ষেপে যাবেই ! 

নিবেদিতা বললেন, আমিও ওর মত সমর্থন করি না । তা বলে ওঁর ভিন্ন মত প্রকাশে বাধা দেওয়া 


৬০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হবে কেন ? সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকবে ৷ চিল্লামিলি করে ওঁকে থামিয়ে দেওয়া, না 
না, ঠিক নয়, ঠিক নয়। উনি যদি এখন এই মুভমেন্ট থেকে সরে দাঁড়ান, তার ফল খুব খারাপ 
হবে। শীঘ্রই কংগ্রেসের কনফারেন্স হবে কাশীতে, সেখানে উনি যদি এই ইস্যু না তোলেন, তা হলে 
বাংলার জোর থাকবে না । ওঁর কাছে ক্ষমা চেয়ে ওঁকে ফিরিয়ে আনা উচিত । 

সতীশচন্দ্র বললেন, হ্যাঁ, ঠিক বলেছেন, আমি চেষ্টা করব | মুশকিল হচ্ছে কী জানেন, এর মধ্যেই 
দলাদলি শুরু হয়ে গেছে । এমন কেউ নেই, যিনি সমস্ত দলের উবে । 

পাশ থেকে এক জন ফস করে বলে উঠল, আহা, স্বামী বিবেকানন্দ অকালে চলে গেলেন । তাঁর 
কথা খুব মনে পড়ে । তিনি যদি বেঁচে থাকতেন, তিনি উপযুক্ত নেতৃত্ব দিতে পারতেন । তাঁর কথা 
সবাই মানত ! 

সতীশচন্দ্র মাথা নেড়ে বললেন, না, সবাই মানত না । ব্রাহ্মরা মানত না । আমাদের অধিকাংশ 
নেতাই তো ব্রাহ্ম । 

সেই ব্যক্তিটি বলল, তা হতে পারে । ব্রাহ্মদের প্রভাব শুধু কিছু শিক্ষিত লোকের মধ্যে । স্বামী 
বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করেছেন, আপামর জনসাধারণ তাঁকে চিনেছে। তিনি 
উদাত্ত কণ্ঠে ডাক দিলে সারা দেশ উত্তাল হয়ে উঠত ! আমার খুব মনে হয়, এই সময় ওঁর মতন 
একজন নেতাব প্রয়োজন ছিল ! 

মুখ মোছাব ছলে নিবেদিতা ঘাড়টা অন্য দিকে ঘোরালেন । অন্যদের সামনে তিনি আবেগ প্রকাশ 
করতে চান না । কারুর মুখে হঠাৎ স্বামীজির নাম শুনলে এখনও তাঁর চোখ জ্বালা করে ওঠে, গলার 
কাছটায় ব্যথা ব্যথা বোধ হয় । 

জীবিত থাকলে স্বামীজি সত্যিই কি এই আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসতেন ? নিবেদিতা 
স্বযং এক সময় তাঁকে অনুরোধ করেছিলেন, তিনি বারংবার দৃঢ় স্বরে বলেছেন, তিনি সন্ন্যাসী, 
রাজনীতিতে মাথা গলানো তাঁব কাজ নয় । মানুষের সেবা করা তাঁর মতে ঈশ্বরসেবার সমান, কিন্তু 
রাজশক্তিব বিরুদ্ধাচরণ করতে চাননি কখনও । আবার এ কথাও ঠিক, স্বামীজি ছিলেন তীব্র 
দেশপ্রেমিক, পরাধীনতার জ্বালা তিনি অনুভব করতেন । ভীরুতা ও ক্রেব্য ত্যাগ করে দেশের 
মানুষকে জাগাবাব কথা তিনি অনেকবার বলেছেন । তিনি তো এরকম জনজাগরণ দেখে যাননি । 
হাজার হাজার মানুষ পথে নেমে পড়েছে, পুলিশের চোখ রাঙানি ও লাঠি অগ্রাহ্য করে বয়কট কার্যকর 
কবে যাচ্ছে, এ দৃশ্য দেখেও কি তাঁর বেলুড় মঠের কুঠরিতে চুপ করে বসে থাকতে পারতেন ? 
কিন্তু বেলুড় মঠে তাঁর যে গুরুভাইরা রয়েছেন, তাঁরাও তো কেউ এই সময়ে একবারও মুখ 
খোলেননি । তাঁবা অতি সাবধানে রাজনীতি থেকে দূরে সরে আছেন । 

পাশের ব্যক্তিটি বলল, স্বামীজির মানসকন্যা তো আমাদের মধ্যেই রয়েছেন । 

সতীশচন্দ্র নিবেদিতার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু সে জন্য ভগিনীকে বেলুড় মঠের সংস্্রব 
ত্াাগ করতে হয়েছে । ভাই, আমি আর একটা কথা বলি। মৌলবি মুজিবর রহমান, মৌলবি 
লিযাকৎ হোসেন প্রতিবাদ আন্দোলনের বিভিন্ন সভায় বক্তৃতা করছেন। কিন্তু কোনও হিন্দু 
সন্নাসীকে কেউ কখনও দেখেছ ? হিন্দু সন্যাসীদের মধ্য থেকে কিন্তু একজনও এগিয়ে আসেননি । 

হেম এবার গলাটা উচু করে বলল, আমি একটা কথা বলব £ আমার মনে হয়, ব্যাপারটা 
গুকত্বপূর্ণ । দু'-চার জন মৌলবি বক্তৃতা করলেও কিন্তু সামগ্রিক ভাবে মুসলমানরা এই আন্দোলন 
থেকে দূরে সরে আছে । তাদের আমরা একাত্মক করে নেবার চেষ্টা করেছি কি ? অধিকাংশ সভাতেই 
বেদ-উপনিষদ-গীতার উদ্ধৃতি দেওয়া হয় । তাতে কি মুসলমানরা কাছে আসবে ? 

সতীশচন্দ্র বললেন, মুসলমানরা যোগ দেয়নি কে বলল ? বর্ধমানের আবুল হোসেন সাহেব কী 
করেছেন জানেন ? তিনি সভায় গিয়ে বক্তৃতা করার সময় দু' গেলাস জল আনতে বলেন । তারপর 
কুতরি জেব থেকে দুটি পুরিয়া বার করে বলেন, এই দেখুন, এর মধ্যে আছে বিলিতি চিনি আর 
বিলিতি নুন । এই দুটো যে-ই মিশিয়ে দেব, অমনি ভেসে উঠবে গরু আর শুয়োরের রক্ত । এর 


৬০৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পরেও কি হিন্দু ও মুসলমান ভাইরা বিলিতি চিনি আর নুন খাবেন ? তাঁর এই বক্তৃতায় খুব কাজ হয়, 
তখনই সকলে বিলিতি চিনি আর নুন বর্জনের শপথ নেয় । 

সতীশচন্দ্র হাহা করে হাসতে লাগলেন । 

হেম তবু বলল, তিনি বর্ধমানের লোক । এদিককার কিছু কিছু মুসলমান সমর্থন করছেন ঠিকই, 
কিন্তু পূর্ববাংলায় কী ঘটছে ? সেখানকার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে । ঢাকার নবাব সলিমুল্লা জোর 
প্রচার চালাচ্ছেন । দলবল নিয়ে তিনি বয়কট ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেক জায়গায় 
মারামারি শুরু হয়ে গেছে। | 

সত্তীশচন্দ্র বললেন, ঢাকার নবাব কি মুসলমান সমাজের নেতা নাকি ? তাঁর সে শিক্ষা-দীক্ষা 
আছে ! নিজের স্বার্থে তিনি ইংরেজদের ধামাধরা হয়েছেন । নিজের কিছু প্রজাদের তিনি দলে 
টেনেছেন, কিন্তু সব মুসলমান তাঁকে মানে না। এই তো ক'দিন আগে এক সভায় সভাপতিত্ব 
করলেন বগুড়ার নবাব আবদুল শোভান চৌধুরী । তিনি ঢাকার নবাবের চেয়ে কম কীসে ? 

হেম বলল, তিনিও কি সমগ্র মুসলমান সমাজের নেতা ? নবাব-জমিদার হলেই নেতা হওয়া 
যায় ? মুসলমানদের মধ্যে উচ্চশিক্ষিত, সর্বজনশ্রদ্ধেয়, উদারমনা নেতা কে আছেন ? খুঁজে বার 
করতে হবে, তাঁর মতামত নিতে হবে । 

নিবেদিতা চুপ করে শুনছিলেন | এবাব মৃদু কণ্ঠে বললেন, ব্যারিস্টার চৌধুরী । 

সতীশচন্দ্র বললেন, ঠিক ! ব্যারিস্টার আবদুল রসুল চৌধুরী, বিলেত ফেরত উচ্চশিক্ষিত, 
সংস্কৃতিবান মানুষ । এপ্রিল মাসে বরিশালে যে প্রাদেশিক কনফারেন্স হবে, তাতে তাঁকে সভাপতি 
করার চেষ্টা চলছে । 

হেম জিজ্ঞেস করল, তিনি রাজি হয়েছেন ? 

সতীশচন্দ্র বললেন, মিস নোব্ল-এর সঙ্গে তাঁর ভাল পরিচয় আছে । আপনিই বলুন না, তিনি 
রাজি হবেন না? 

নিবেদিতা বললেন, আমি যত দূর জানি, তিনি মিস্টার সুরেন ব্যানার্জিকে কথা দিয়েছেন । 

হেম বলল, আমি এক দিন ওর সঙ্গে দেখা করে মুসলমান সমাজের সঠিক দৃষ্টিভঙ্গি জানতে চাই । 
তবে যাইই বলুন, আমাদের নেতারা বেশি হিন্দু হিন্দু ভাব করলে এ আন্দোলনের ক্ষতিই হবে । 
সন্ন্যাসীরা দূরে আছেন, দূরে থাকাই ভাল । 

এর পর আলোচনা অন্য দিকে ঘুরে গেল । 

বিলিতি দ্রব্য বয়কট নিয়ে যে উন্মাদনা দেখা দিয়েছে, তা কত দিন টিকে থাকবে জনসাধারণের 
মধ্যে ? সব মানুষের ব্যবহারযোগ্য এত স্বদেশি দ্রব্য কোথায় ? গুজরাতের কলগুলি কাপড় সরবরাহ 
করে কুল পাচ্ছে না। এখানে বঙ্গলক্ষ্মী মিল, মোহিনী মিল স্থাপিত হয়েছে, অনেকে ঘরে ঘরে চরকা 
বসিয়ে সুতো কাটছে, তাও যথেষ্ট নয় । বিলিতি দ্রব্য বর্জন করে ইংরেজের অর্থনীতিতে জোর ধাক্কা 
দিতে গেলে আরও বেশ কিছু দিন কৃচ্ছসাধন করা দরকার । এর মধ্যেই মাড়োয়ারি ব্যবসায়ীদের 
মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠেছে । আর একটা ব্যাপারও ঘটছে, বাজারে যত জামনি ও জাপানি 
জিনিসপত্র ছিল সেগুলিতে স্বদেশি ছাপ মেরে বিক্রি করা হচ্ছে, বয়কটপন্থিরা তা মেনে নিয়েছে। 
বিলিতি জিনিস না হলেই হল । 

সতীশচন্দ্র বললেন, এই আন্দোলন টিকিয়ে রাখতে হলে পত্র-পত্রিকায় জোর প্রচার চালিয়ে যাওয়া 
দরকার । আরও পত্রিকা চাই । বিশেষত বাংলা পত্রিকা, যা সাধারণ মানুষ পড়বে । ‘সঞ্জীবনী’ আর 
‘সন্ধ্যা’ পত্রিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বটে, কিন্তু আরও কাগজ বার করতে হবে । 

একজন বলল, ওঃ, ‘সন্ধ্যা’ কাগজে প্রত্যেক সংখ্যায় ব্রহ্মবান্ধব কী জ্বালাময়ী লিখছেন ! পড়লেই 
রক্ত গরম হয়ে যায় ৷ হোল ইন্ড্রিয়াতে বাঙালির মতন এ রকম লেখা আর কেউ লিখতে পারবে না ! 

সতীশচন্দ্র বললেন, তা হলে তোমাদেব একটা ঘটনা বলি, শোনো ! একবার রেওয়ার মহারাজ 
এসেছিলেন কলকাতা ভ্রমণে ৷ প্রসন্নকুমার ঠাকুরের বাড়িতে তাঁর একদিন নেমন্তন্ন ছিল । খুব এলাহি 
বন্দোবস্ত । একটা খুব কারুকার্য করা দারুণ সিংহাসনে বসতে দেওয়া হল মহারাজকেপ পাশের 


৬০৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেওয়ালে ঝুলছে মণি-মুক্তো বসানো একখানা খাপসুদ্ধু তলোয়ার । সেই তলোয়ারটা হাতে নিয়ে 
মহারাজ ঈষৎ বিদ্রূপের সঙ্গে জিজ্ঞেস করলেন, বাঙালিরা এখনও তলোয়ার ব্যবহার করে নাকি? 
প্রসন্নকুমার ঠাকুর উত্তর দিলেন, না, বাঙালিরা অনেক দিন ধরেই তলোয়ার ধরতে ভুলে গেছে। 
কিন্তু বাঙালিরা এখন কলম ধরেছে, এখন আর তাদের তলোয়ার ব্যবহার করার দরকার হয় না ! 

গল্প শেষ করে সতীশচন্দ্র বললেন, কেমন জুতসই উত্তর দিয়েছিলেন বলো ! 

হেম বলল, মুখুজ্যেমশাই, এটা কিন্তু সুবিধেবাদীর মতন কথা হল | ইংরেজরা কলম চালাতেও 
জানে, অস্ত্রও ধরতে পাবে । আমরা কি শুধু কলম হাতে নিয়েই বীরত্ব দেখাব ? 

ভরত সাধারণত চুপ করেই থাকে, বেশি লোকের সামনে মুখ খোলে না। এখন সেও আর 
থাকতে পারল না, ফস করে বলে উঠল, জাপানিরা কিন্তু শুধু কলমের জোরে রুশদের হারায়নি ! 

নিবেদিতা মুখ তুললে সপ্রশংস দৃষ্টিতে এই যুবকদুটির দিকে তাকালেন । স্পষ্ট বোঝা গেল, তিনি 
এদের সমর্থন করেন । 

রাশিয়াকে ইংরেজরাও সমীহ করে । ভারত সীমান্ত দিযে রুশ আক্রমণের জুজুতে ইংরেজরা 
অনেকবার বিচলিত হযেছে । সেই মহাশক্তিমান রুশ বাহিনীকে পর্যুদস্ত করেছে জাপানের মতন 
একটি ছোট দেশ । এবং জাপানিরা এশিয়ার মানুষ । এতকাল ধারণা ছিল যে ইউরোপের শ্বেতাঙ্গ 
জাতিগুলি অপ্রতিরোধ্য, তাদের তুলনায় প্রাচ্যদেশীয়রা হীনবল | সেই ধারণা উল্টে দিয়েছে জাপান, 
তারা রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে সন্ধি করতে বাধ্য করেছে । জাপানের এই জয় থেকে ভরসা 
পেষেছে এশিয়া অনা দেশগুলি । তা হলে ভাবতে ব্রিটিশ সাম্রাজ্যও চিরকালীন হতে পারে না। 
এই বিশ্বাস ক্রমশ দানা বাঁধছে বলেই সাধারণ মানুষ এখন পুলিশকেও তেমন ভয় পাচ্ছে না। 

গত বৎসর জাপানিদেব এই জয় কাহিনী এখনও লোকের মুখে মুখে ঘুবছে। 

সতীশচন্দ্র বললেন, হ্যাঁ, তা বটে । তবে আমাদের তো সে রকম অস্ত্র নেই, এখন যুব সমাজকে 
সাহসী করে গডে তোলাব উদ্যোগ নিতে হচ্ছে । 

হেম বলল, মিত্রসাহেবের ওই লাঠি খেলা আর কুস্তির আখডা, আব সরলাদেবীব বীর পূজা আর 
প্রতাপাদিত্য উৎসব, এই নিয়ে যুব সমাজকে গড়তে গেলে যে আরও অন্তত একশো বছর লেগে 
যাবে ৷ এ সব তো ছেলেখেলা । দেখছেন না, ইংরেজ সরকাব এ সব অবজ্ঞার চোখে দেখে বলেই 
কোনও দিন বাধা দিতে আসেনি । ইংরেজবা শক্তের ভক্ত, নরমের যম ৷ যেমন বুনো ওল, তেমনি 
বাঘা তেঁতুল চাই । আন আই ফর আন আই, এ টুথ ফর এ টুথ ! বন্দুক-পিস্তলের জবাব দিতে হবে 
বন্দুক-পিস্তল দিযে । 

সতীশচন্দ্র বিস্ময-কৌতুকেব সঙ্গে বললেন, বাঃ ! বন্দুক ! ইয়াংম্যান, তুমি খোয়াব দেখছ নাকি ? 
ও সব কোথায পাবে ? বিপিন পালমশাই যে বলেন, নিক্রিয় প্রতিরোধ, সেটাই সঠিক পথ । তার 
জন্য দবকাব প্রচুব মনোবল । । 

ভরত আড়চোখে হেমের দিকে তাকাল । হেমের কোমরে যে প্রায় সময়ই একটা পিস্তল গোঁজা 
থাকে, তা কেউ জানে না। 

বিদায় নেবাব জন্য ওবা উঠে দাঁড়াতেই নিবেদিতা বললেন, তোমরা একদিন এসো আমার 
বাড়িতে । 

নমস্কার জানিয়ে ওরা বেরিয়ে এল রাস্তায় । সাহেবপাড়ায় বিজলি আলো এসে গেলেও এ দিকে 
এখনও গ্যাসের বাতি জলে । অধিকাংশ দোকানপাটই বন্ধ হয়ে গেছে । হঠাৎ শীত পড়ে যাওয়ায় 
পথে মানুষজন কম । একটি বাডিতে হরিনাম সংকীর্তন হচ্ছে উচ্চকঠে । 

দু' হাতে আড়মোডা ভেঙে হেম বলল, অনেকক্ষণ বকর বকর করা হয়েছে । এ বাব অন্য কিছু 
করা যাক । এখন একটা থিয়েটার দেখতে গেলে কেমন হয় ? 

ভরত নীরস কণ্ঠে বলল, নাঃ, থিয়েটাবে যাব না । 

হেম বলল, কেন, চলো না। সাড়ে আটটায় শো শুরু হয়। শিরিশবাবু বুড়ো বয়েসে নতুন 
নাটকটি নাকি খুব জমিয়েছেন, মেসের লোকরা বলাবলি করছিল । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬০৯ 


ভরত বলল, তোমার ইচ্ছে হয়তো তুমি যাও । আমার থিয়েটার পাড়াতেই পা দিতে ইচ্ছে কবে 
না। 

হেম বলল, তুমি অত শাতিবাগীশ হলে কেন ? মাঝে মাঝে থিয়েটার দেখতে দোষ কী ? 

ভরত বলল, নাঃ নীতিবাগাশ নই । তবে থিষেটার আমার রং-মাখা সঙের নাচ মনে হয় । 
মেয়েগুলোকে মনে হয অবিকল কাকাতুয়া পাখি । 

হেম হেসে বলল, সে ঝা হে! নয়নমণি, কুসুমকুমারী এই সব আ্যাকট্রেসদের তো খুব খ্যাতি । 
আমি নয়নমণির আকটিং একবার দেখেছি, খাসা গানের গলা । 

ভরত আডষ্ট হয়ে গেল । নযনমণি ? না, সে কিছুতেই যাবে না। ওই নামেব আডালে যে 
আসল মানুষটি, তাকে এখন আব ভরত স্বপ্নেও দেখতে পায় না। আবাব তাব স্মৃতি ফিবিয়ে 
আনতেও চায় না সে। 

সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হেম, এখন মেদিনীপুরে ফিরে গেলে হয় না ? তৃমি যা দেখতে 
এসেছিলে, তা তো দেখা হল । 

হেম বলল, এ তো বড় তাজ্জবেব কথা । মেদিনীপুরে আমার না হয় বউ-ছোলেমেযে আছে, 
তোমার কে আছে ? তোমাব ফিবে যাওযার কীসের টান ? 

ভরত বলল, আমা খামাব বাডিতে কত গাছপালা লাগিযেছি । তারা আমায় টানে । কোন গাছ 
ফুল এসেছে, কোনটাতে ফল ফলেছে তা দেখতে ইচ্ছে করে | এই শীতে কত গাছের পাতা ঝবছে, 
সেই পাতা ঝরার শব্দও শুনতে বড় ভাল লাগে । 

হেম বলল, গাছপালাব চেষে মানুষের আকর্ষণ আমান বেশি । এখানকার মানুষের মুখে যে নতুন 
উদ্দীপনা দেখছি, তা ছেড়ে এখন মফস্বলে গিয়ে বসে থাকব, পাগল নাকি ? আমার দৃঢ় ধারণা, 
বঙ্গভঙ্গ রদ হবেই, সেই শেষ না দেখে আমি যাব না । ঠিক আছে, যদি থিয়েটার দেখাতে না চাও, 
চলো, আজ কোনও দোকানে গিয়ে ভাল খাবার খাই । রোজ রোজ মেসেব রান্না মুখে (বাচে না। 

কলুটোলাব দিকে একটা কাবাব-রুটির দোকান অনেক রাত পর্যস্ত খোলা থাকে | সে দিকে হাঁটতে 
লাগল দু' জনে । 

একটু পরে হেম জিজ্ঞেস কবল, আচ্ছা ভরত, সেবাবে সার্কুলাব রোডে আমাদের আখ'ডা ভেঙে 
যাবার পর আমাদের দলের ছেলেবা অনেকেই টপাটপ বিয়ে করে ফেলল ! তমি কিছু বান না। 
আমাদের মেদিনীপুরেও এাল ম্যেযেব অভাব নেই, তুমি কাকর দিকে তাকাও না । একটা বথা সি 
করে বলো তো, নারীজাতি সম্পর্কে তোমাব কোনও আগ্রহ নেই ? এমন উদাসীন ভাব ।(পখি কেন গ 

ভরত চুপ কবে বইল । হেম তাকে খোঁচা মেরে বলল, কী হে, উত্তর দিচ্ছ না কেন ? মনে মণো। 
কোনও পুরনো দুঃখ জমা আছে নাকি £ 

ভরত বলল, তুমি আমাকে মেদিনীপুরে নিয়ে গিয়ে মহা উপকার করেছ । ওই খামান পাডিতে 
একলা দিনের পর দিন থাকতে থাকতে আমার চোখ খুলে গেছে । প্রকৃতিব মধো একটা নাবা সত্তা 
আছে, আমি তাব প্রণয়ে আবদ্ধ হয়ে গেছি। আর কোনও রক্ত-মাংসের নারাব প্রয়ে গন নেই 
আমার । 

হেম চক্ষু সঙ্কচিত করে বলল, এটা যেন গালভরা কথা হয়ে গেল | তুমি যা বলছ তা খি সত্যি ? 
নাকি কোনও কিছু চাপা দেবার জন্য এরকম বলছ ? শুধু প্রকৃতিতে শরীরেব দাবি মেটে € 

ভরত হেসে বলল, জোরে পা চালাও । এর পর আর কোনও দোকান খোলা পাবে ন।। 


৬১০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


. 


টি 
শু 
যা 
YG 1 


11117ঘৃ্‌ হু 

| ! Nps. 1 ” রি I 

1, শিরা In ld 4 

J; ITE NN ৭৮ 


মধ্য কলকাতায ব্যারিস্টাব আবদুল রসুলের বাড়িটি চোখে পড়বার মতন | ধপধপে সাদা রঙের 
ত্রিতল গৃহ, সামনে ফুলেব বাগান, পিছনে কলা, পেঁপে, বেগুন, পালং শাক ইত্যাদি তরি তরকারির 
খেত, সমগ্র জমিটি মজবুত লোহাব রেলিং দিয়ে ঘেরা, গেটের সামনে একজন উদ্দি পরিহিত 
পাহাবাদার সব সময় দাঁডিযে থাকে । বাড়িটিতে সাজসজ্জার আড়ম্বর নেই, কিন্তু সর্বত্র ঝকঝকে 
পরিচ্ছন্নতাই গৃহস্বামীর কচিব পরিচয দেয় । 

রবিবার দিন ব্যারিস্টাব সাহেব মকেলদের ডাকেন না, সপ্তাহে এই একটি দিন পুবোপুরি ছুটির দিন, 
সকালবেলা নিজের হাতে বাগান পরিচর্যা করেন । বিকেলবেলা ব্যাডমিন্টন খেলেন বন্ধুদের সঙ্গে । 
জনসাধাবণের জন্য সেদিন অবাবিত দ্বার, অনেকেই বিভিন্ন ব্যাপারে প্রার্থী হয়ে আসে তাঁর কাছে। 
বেশ কিছু দবিদ্র ব্যক্তিকে তিনি উদার হস্তে দান করেন প্রতি মাসে | 

বেলা এগারোটাব সময £সই বাড়ির ঘ্বারের কাছে এসে দাঁড়াল হেম আর ভরত ; দ্বারবান বাধা 
দিল না, আঙুল দেখিযে সামনের বৈঠকখানায় প্রবেশ করার নির্দেশ দিল। সে ঘবখানিতে 
আট-দশখানি কালো মেহগনি কাঠেব চেযাব, শ্বেতপাথবের মেঝে, এক পাশে একটি ছোট টেবিল | 
ওবা গিয়ে বসতেই লঘু পায়ে একটি যুবক ঢুকে একটি ফর্ম পূরণ কবতে দিল । তাতে নাম-ধাম ও 
সাক্ষাতের উদ্দেশ্য ইত্যাদি বিবরণ দিতে হয় । ভরত সেটি পূরণ করে উদ্দেশ্যর জায়গায় লিখল, 
ব্যক্তিগত ৷ যুবকটি সেটি পাঠ কবে বলল, আপনাদের কুড়ি-পঁচিশ মিনিট অপেক্ষা, করতে হবে, 
সাহেব এইমাত্র স্নান করতে ঢুকেছেন | 

একদিকেব দেওয়ালে মহাবানি ভিক্টোবিযা ও সম্রাট সপ্তম এডোয়ার্ডেব দুটি বড ছবি । আর 
একদিকেব দেওয়ালে ঝুলাছেন লর্ড কার্জন | বাডিটি এমনই নিস্তব্ধ যে ফিসফিস কবে কথা বলতেও 
দ্বিধা হয় । ওরা চপ কবে বসে বইল । 

একট পবে বাইবে থেকে আবও একজন এল, বেশ হৃষ্টপুষ্ট রাশভাবি পুরুষ, মুখভর্তি চাপ দাড়ি, 
মাথায ফেজ টুপি । সে কিন্তু বসল না, গটগটিয়ে ঢুকে গেল ভেতরে । তাকে দেখে ভরতের মুখ 
দিযে বেবিযে এল, আবে । 

(হম চোখেব ইঙ্গিতে জিজ্ঞেস করল, কী ? 

ভবত বলল, লোকটাকে আমার চেনা একজনের মতন মনে হল | তবে বোধহয় সে নয । ভুল 
হযেছে। 

হেম বলল, মেঝেটা এত পবিষ্কার, আমাদেব কি বাইরে জুতো খুলে আসা উচিত ছিল ? 

দু'জনেরই পায়ে সা"রণ চটি, এ বাড়ির পক্ষে বেমানান । হেমেরটা আবার একটু ছেঁড়া । ধনী 
গৃহে এলে স্বাভাবিকভাবেই একটু সঙ্কুচিত হয়ে থাকতে হয়, পায়ে ছেঁড়া জুতো থাকলে তো কথাই 
নেই। ভবত তবু বলল, ওই লোকটি তো জুতো পরেই ভেতরে ঢুকে গেল । 

আবাব কিছুক্ষণ দু'জন নিস্তব্ধ । কিন্তু কতক্ষণ আর চুপ করে থাকা যায় । টেবিলের ওপর 
‘ক্যাপিটাল’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে, তার প্রথম পৃষ্ঠায লর্ড কার্জনেব ভারত পরিত্যাগের 
সংবাদ । হেম সেটা তুলে নিয়ে পড়তে লাগল । 

ভরত খুব মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, লর্ড কার্জনের কী হল বলো তো ? দেশে এত আন্দোলন 
হচ্ছে, কিন্তু ওঁর কোনও উচ্চবাচা শোনা যায়নি ! 

হেম বলল, কার্জন তো অনেকদিন আগেই পদত্যাগ করেছে। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬১১ 


ভরত বলল, তা তো জানি। কিন্তু বঙ্গভঙ্গ নিয়ে কার্জনের এত জেদ ছিল, সেটা কাজেও করে 
দেখাল, তার মধ্যে হঠাৎ পদত্যাগ করতে গেল কেন? 

হেম বলল, সেনাপতি কিচনার কার্জনকে একটা থাপ্পড় কষিয়েছে ! 

অবিশ্বাসের সুরে ভরত বলল, যাঃ, তা হয় নাকি ? 

হেম বলল, হাত দিয়ে না মারলেও মেরেছে ঠিকই । ভেতরের ব্যাপারটা ঠিক জানি না। 
সাহেবরা তো নিজেদেব দলাদলির কথা বাইরে প্রকাশ করে না। কিন্তু ওদের মধ্যেও রেষারেষি, 
আকছা-আকছি, ল্যাং মারামারি সবই আছে । 

ভরত বা হেমের মতন প্রায় সব ভারতীয়ই চরম গৌরবের মুহুর্তে ভাইসরয় কার্জনের হঠাৎ 
অপসারণের কারণটি বুঝতে পারেনি । সকলেরই ধারণা, বঙ্গভঙ্গের প্রস্তাব কার্জনেরই মৌলিক 
চিন্তা । আগে থেকে আড়ালে যে কত কী ঘটেছে, তা জনসাধারণ জানবে কী করে ? বঙ্গভঙ্গ কার্যকর 
হবার পরেও কার্জনের কোনও উৎসাহ নেই কেন ? 

উৎসাহ থাকারও কথা নয়। বঙ্গভঙ্গ হল কি না হল, তাতে কার্জনের এখন আর কিছু যায় আসে 
না। এই সাধের ভারতবর্ষ সম্পর্কেও তিনি উৎসাহ হারিয়ে ফেলেছেন। কার্জন এখন ক্ষুব্ধ, 
অপমানিত, বিগত-মহিমা ! মানসিক আঘাতের ফলে শরীরও ভেঙে পড়েছে। 

এ সেই প্রভুর কৃপা ধন্য হবার জন্য দুই ভূত্যের চিরাচরিত লড়াই । কার্জন এবং কিচনার দু'জনেই 
ব্রিটিশ সম্রাটের উচু জাতের ভূত্য । কার্জন মনে করে বসে আছেন যে, তাঁকে ভারতের সর্বময 
আছে, কিন্তু সেনাবাহিনীর ব্যাপারে তাঁর নাক গলানো চলবে না। কিচনার এও জানেন, স্বদেশে 
তিনি কার্জনের চেয়ে অনেক বেশি জনপ্রিয় । তাই মাঝে মাঝে তিনি পদত্যাগের হুমকি দেন, তিনি 
পদত্যাগ করলে ইংলন্ডের জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হবে, প্রধানমন্ত্রী কিছুতেই তা চাইবেন 
না, এ বিশ্বাসও কিচনারের আছে। আর কার্জনের ধারণা, শাসন কার্যে তাঁব যোগ্যতা সমস্ত 
সমালোচনার উর্ধ্বে, স্বয়ং সম্রাট নিশ্চয়ই তা জানেন । প্রধানমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেটও তাঁর 
পক্ষে ৷ 

সেনাবাহিনীতে একজন তদারকি অফিসার রাখার প্রশ্ন নিয়ে খিটিমিটি অনেক দূর গড়িয়েছে । 
কিচনার কিছুতেই তাঁর দাবি ছাড়বেন না, আড়ালে তিনি কলকাঠি নেড়ে চলেছেন । সামাজিকভাবে 
কার্জন-পরিবারের সঙ্গে তাঁর ব্যবহার অতি অমায়িক । মেরিকে তিনি এমন আদর-আপ্যায়ন এমনকী 
প্রেম প্রেম ভাব করেন যে মেরির দৃঢ় বিশ্বাস কিচনার কিছুতেই তাঁদের শত্রুতা করতে পারেন না। 
কিচনারের ধূর্ততা বোঝা এই আমেরিকান রমণীটির অসাধ্য । 

একদিন এক ঘরোয়া খানাপিনার আসরে কার্জন বারবার কিচনারকে বলতে লাগলেন, এসো, 
আমরা দু'জনে মিলে একজন মিলিটারি মেম্বারের নাম ঠিক করি । আমরা একমত হলে আর কোনও 
গণ্ডগোল থাকবে না। তুমি রাজি হও, প্লিজ রাজি হও | সরকার চাইছে ক্ষমতা কমিয়ে দিয়ে 
সিভিলিয়ান মেম্বার রাখতে, কিন্তু মিলিটারি মেম্বার রাখাই কি উচিত নয় ? তুমি রাজি না? একমত 
হবে না আমার সঙ্গে ? 

কিচনার বললেন, ঠিক আছে, রাজি । 

কিচনার যে মিথ্যে কথা বলতে পারেন, তা কার্জন কল্পনাও করেননি । একদা ভারতবাসীদের 
কার্জন মিথ্যেবাদী বলেছিলেন । কিন্তু তাঁর নিজের জাতের মধ্যেও যে কত রকম মিথ্যে ও কপটতার 
খেলা চলে সে ব্যাপারে যেন তিনি সচেতন নন | কিচনার গোপনে টেলিগ্রাম করে লন্ডনে জানিয়ে 
দিলেন, কার্জন জেনারেল ব্যারো নামের যে ব্যক্তিটিকে মিলিটারি সাপ্লাই মেম্বার হিসেবে নিতে 
চাইছেন, কিচনার তাকে গ্রহণ করতে রাজি নন । কার্জনের প্রস্তাব বাতিল হয়ে গেল । 

এরপর অভিমানী বালকের মতন কার্জন পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন । একবার নয়, দু'বার । 
কার্জনের আত্মবিশ্বাস এত প্রবল যে তিনি ধরেই নিয়েছিলেন যে, সরকারে তাঁর বন্ধুরা হস্তদস্ত হয়ে 
ডাকে পদত্যাগপত্র প্রত্যাহার করতে বলবেন, তাঁর অভিমানে প্রলেপ লাগাবেন, তাঁর ক্ষমতা বাড়িয়ে 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেবেন ! 

দশ দিনের মধ্যে স্বয়ং সম্রাটের কাছ থেকে টেলিগ্রাম এল । কার্জন যখন পদত্যাগের জন্য এত 
ব্যস্ত, তখন সম্রাট বাধ্য হয়েই তা গ্রহণ করছেন গভীর দুঃখের সঙ্গে ! 

কার্জন শয্যাশায়ী হয়ে রইলেন বেশ ক'দিন । এরপরেও ভারতে থেকে যাওয়া তাঁর পক্ষে মোটেই 
সম্মানজনক নয়, তবু থেকে গেলেন কয়েক মাস । কলকাতা ছেড়ে আগ্রায় । মাঝে মাঝে তাঁর প্রিয় 
তাজমহলের কাছে গিয়ে বসে থাকেন । কলকাতায় তিনি ভিক্টোরিয়ার নামে যে বিশাল স্মৃতিসৌধ 
বানাবার উদ্যোগ নিয়েছিলেন, তা অসমাপ্ত হয়ে পড়ে রইল । আরও অসমাপ্ত রইল কত কাজ । 
পরবর্তী ভাইসরয় লর্ড মিন্টো এসে যাবার পর কার্জন বন্ধে থেকে জাহাজে চড়েছেন গত সপ্তাহে । 
একবারও পেছনে ফিরে তাকাননি । এই ভারতবর্ষের মাটিতে তিনি আর কোনওদিন পা দেবেন না! 

ভরত বলল, ব্যারিস্টার সাহেব এখনও কার্জনের ছবি ঝুলিয়ে রেখেছেন কেন ? 

হেম বলল, নতুন বড়লাটের ছবি বোধহয় এখনও জোগাড় করা যায়নি । 

ভরত উঠে গিয়ে একটা জানলার কাছে দাঁড়াল । পেছন দিকের বাগানটা দেখা যাচ্ছে । সেখানে 
হলুদ গাউন পরা একজন শ্বেতাঙ্গিনী মহিলা মালিকে কী সব নির্দেশ দিচ্ছেন । ব্যারিস্টার রসুল 
সাহেব যে একজন ইংবেজ রমণীকে বিয়ে করেছেন, তা ভরত আগেই শুনেছে । 

সে জানলার কাছ থেকে সরে আসতেই সেই দাড়িওয়ালা, টুপি পরা ব্যক্তিটি ফিরে এসে ঘরের 
মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়াল । তারপর বলল, কী রে, ভরত, তুই এখানে কোন উদ্দেশ্যে? 

ভরত কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকার পর বলল, ইরফান ? আমি চিনতেই পারিনি | এ 
কী চেহারা হয়েছে তোর ? 

ইবফান একগাল হেসে বলল, মুটিয়েছি, তাই না? 

ভরত বলল, পসার ভালই জমেছে বোঝা যাচ্ছে । বড়লোক হয়েছিস । 

ইরফান বলল, আল্লাব আশীবাদে মোটামুটি ভালই আছি। তোর সঙ্গে সেই যে একবার একটা 
থিয়েটারে দেখা হল, তাবপর তো আর যোগাযোগই রাখলি না ! 

ভরত বলল, হেম, এই আমার কলেজের বন্ধু ইরফান আলি । এক সময় আমরা অনেক 
সুখ-দুঃখের সঙ্গী ছিলাম । তখন ওর ছিপছিপে রোগা-পাতলা চেহারা ছিল । দাড়ি ছিল না। 
পড়েছিস ? 

হেম বলল, না, না, ওসব কিছু নয় । রসুল সাহেবের সঙ্গে কয়েকটা ব্যাপারে আলোচনা করতে 
এসেছি। 

ভরত বলল, বরিশাল কনফারেন্সে রসুল সাহেবের যাবার কথা ছিল, আবার শুনছি উনি যাবেন 
না। ওুর যাওয়াটা খুব দরকার, সেটাই আমরা বুঝিয়ে বলতে চাই । 

ইরফানের মুখখানা কঠোর হয়ে এল । দাড়ি চুমরিয়ে সে বলল, কেন যাবেন ব্যারিস্টার সাহেব ? 
উনি যাতে না যান, সেই চেষ্টা করছি আমরা । 

ভরত বলল, সে কী ! তোর আপত্তি কীসের ? 

ইরফান বলল, উনি আমার মুরুবিব | মুসলমানদের মধ্যে অনেকেই ওর কথা মানে। 
মুসলমানদের স্বার্থের বিকদ্ধে যায়, এমন কিছুই গুর করা উচিত নয় ! বরং হিন্দুদের এই আন্দোলনে 
মুসলমানরা যাতে যোগ না দেয়, সেটা বুঝিয়ে বলাই ওঁর কর্তব্য ! 

ভরত বলল, আমাদের লড়াই ইংরেজদের বিরুদ্ধে । এখন হিন্দু-মুসলমানের আলাদা আলাদা স্বার্থ 
থাকতে পারে নাকি ? 

ইরফান ধমকের সুরে বলল, তোদের ওই যে বয়কট আন্দোলন, তোদের ছেলেরা বেছে বেছে 
মুসলমানদের দোকানে হামলা করছে, জিনিসপত্র পোড়াচ্ছে, হাট-বাজার বন্ধ করে দিচ্ছে, এ সব 
তোরা জানিস না ? 

ভরত বলল, জানি । কোথাও কোথাও বাড়াবাড়ি হচ্ছে ঠিকই । ছাত্রদের বদলে কিছু কিছু লুঠেরা 


৬১৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ফেরেববাজ বয়কটের নাম করে দোকান থেকে মালপত্র লুটে নিচ্ছে । আবার কয়েক জায়গায় ছাত্ররা 
এসে পড়ে ওদের ধরে পিটিয়েছেও বটে । কিছু কিছু অরাজকতা চলছে। কিন্তু ইরফান, তুই কী করে 
বললি যে বেছে বেছে মুসলমানদের দোকানপাটের ওপরেই হামলা চলছে শুধু ? বহরমপুরে হিন্দুর 
দোকানে আগুন ধরানো হয়নি ? মাড়োয়ারির দোকান জোর করে বন্ধ করতে গিয়ে মারপিট হয়নি 
বড়বাজারে ? 

ইরফান জোর দিয়ে বলল, মুসলমানদের ওপরেই জুলুম চলছে বেশি ! 

ভরত বলল, স্বীকার করছি, সেটাও মিথ্যে নয়। গোটা ছাত্রসমাজ ক্ষেপে আছে, তারা 
হিন্দু-মুলমান বিবেচনা করছে না। মুসলমানরা অনেক জায়গাতেই বয়কটের সিদ্ধান্ত মানছে না, 
জোর করে দোকান খোলা রেখে বিলিতি জিনিস বিক্রি করতে চাইছে, ঢাকার নবাব মুসলমানদের 
জন্য আলাদা বাজার বসাচ্ছেন, তাই ছাত্ররাও সেসব জায়গায় ঝাঁপিয়ে পড়ছে । বয়কট যে একটা 
দারুণ ভাল অস্ত্র । সেটা বুঝতে পারছিস না! এর মধ্যেই ইংরেজদের ব্যবসায়ে অনেকটা ধাক্কা 
লেগেছে । ম্যানচেস্টার থেকে কাপড়ের আমদানি কমে গেছে অনেক । হিন্দু-মুসলমান হাত মিলিয়ে 
আরও একটা বছর যদি এই আন্দোলন চালানো যায় । 

তাকে থামিয়ে দিয়ে ইরফান বলল, এই আন্দোলন চালিয়ে মুসলমানের কী লাভ ? মুসলমানের 
ঘাড়ের ওপর পা দিয়ে হিন্দুরা গাছের ভাল ভাল ফলগুলে৷ ছিড়তে চাইছে, তাই না ? মুসলমান তা 
মুখ বুজে মেনে নেবে, তারা এত বোকা ? 

ভরত কয়েক মুহূর্ত বিহুলভাবে চেয়ে থেকে বলল, তুই কী বলছিস, আমি বুঝতে পারছি না 
ইরফান ! 

ইরফান তার লম্বা কুতরি পকেট থেকে একটা চুরুট বার করে ফস করে ধরিয়ে নিয়ে শান্ত গলায় 
জিজ্ঞেস করল, তোরা কি শেষ পর্যন্ত এ দেশ থেকে ইংরেজদের তাড়াতে চাস ? 

ভরত একবার হেমের দিকে তাকাল । হেম তার সমর্থনে কিছুই বলছে না, মুখ নিচু করে 
আঙুলের নোখ খুটছে। 

ভরত বলল, মানে, ইংরেজদের তাড়ানো তো মুখের কথা নয়, আমাদের এখনও সে শক্তি নেই, 
প্রস্তুতি নেই । তবে মুখে স্বীকার না করলেও স্বরাজের স্বপ্ন কে না দেখে ? আমরা কি চিরকাল 
পরাধীন হয়ে থাকব ? 

ইরফান বলল, স্বরাজ পাবার পর হিন্দু সাম্রাজ্য স্থাপিত হবে, তাই না ? 

ভরত বলল, মোটেই না । ভারতবাসীরা ভারতবর্ষ শাসন করবে ! 

ইরফান বলল, তার মধ্যে মুসলমানদের স্থান হবে কোথায় ? চর্তুদিকে তো হিন্দু হিন্দু রব। 
তোদের সব নেতারা হিন্দুত্বের নামে শপথ নেয় । শিবাজী এখন ন্যাশনাল হিরো । এমনকী রবিবাবু 
তাঁর কবিতা আমি এত ভালবাসি, তাঁর সব কবিতা আমার মুখস্থ, তিনি “শিবাজী-উৎসব' নামে ওটা কী 
লিখলেন ? “এক ধর্মরাজ্যপাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি । এটা কোন 
ধর্মরাজ্যপাশ ? 

হেম এবার মুখ তুলে বলল, ওই কবিতাটা আমারও ভাল লাগেনি । ওর ওই কবিতাটা লেখা 
উচিত হয়নি । মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এক নম্বরের কট্টর হিন্দু । তিনি শিবাজী উৎসব চালু 
করলেন, অমনি বাঙালিরা তা মেনে নেবে ? শিবাজী উৎসব, প্রতাপাদিত্য উৎসব, বীরাষ্ট্রমী এই 
সবগুলোর মধ্যেই হিন্দুত্বের জয়গান | রবিবাবু প্রতাপাদিত্যকে পছন্দ করেন না, কিন্তু শিবাজীকে 
হিরো বলে মেনে নিলেন কেন? 

ভরত ককবীন্দ্র রবীন্দ্রবাবুর এমনই গুণমুগ্ধ যে তাঁর সমালোচনা সে সহ্য করতে পারে না। সে 
বলল, কবিরা উচ্ছাসপ্রবণ হয়, তিনি ঝোঁকের মাথায় লিখে ফেলেছেন বোধহয় | শুনেছি সখারাম 
গণেশ দেউস্করের উপরোধে তিনি ওই কবিতাটা লিখে দিয়েছেন । উপরোধ এড়াতে পারেননি আর 
কী! তবে, ওটা নিতান্তই একটা হিস্টোরিক্যাল কবিতা, ওঁরঙ্গজেব হিন্দুধর্মের ওপর অত্যাচার 
চালাচ্ছিলেন, তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শিবাজী, এটা তো হিস্টোরিক্যাল টুথ । রবিবাবু ব্রাহ্ম, 


৬১৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তিনি কোনওবকম মুর্তিপূজা মানেন না, তিনি হিন্দু সাম্রাজ্য সমর্থন করবেন কী করে £ 

ইরফান বলল, ওুঁবঙ্গজেবের কথা বাদ দে! তুই কবিতাটা ভাল করে পড়িসনি । প্রেজেন্ট 
কনটেক্সটই-- ববিবাবু ওই ধর্মরাজ্যের কথা বলেছেন । “সেদিন শুনিনি কথা, আজ মোরা তোমার 
আদেশ/ শিব পাতি লব 'এক ধর্মসাজ্য হবে এ ভাবতে" এ মহাবচন/ কবিব সম্বল” . এর চেয়ে স্পষ্ট 
আর কী হাতে পাবে? 

ভরত খানিকটা দুর্বলঙাবে বলল, আমবা ববিবাবুকে গিয়ে বোঝাব । না, না, গর কোনও ধর্মীয় 
গোঁড়ামি থাকতে পাবে না । শ্যধু একটা কিতা দিযে বিচার কবলে কী চলে + 

ইরফান বলল, একটার পরব একটা যোগ হচ্ছে। তোদের সব নেতাবা যদি হিন্দুত্বের রব তোলে, 
তা হালে মুসলমানবা দুরে সরে যাবেই । আমরা আব হিন্দুদের বিশ্বাস করি না, তাদেব সঙ্গে হাত 
মেলাতে চাই না । 

ভরত বিপর্ণ মুখে বলল, ইরফান ! তুই আব আমাকে বিশ্বাস করিস না ? আমবা এক সঙ্গে দিনের 
পর দিন 

ইরফান কাছে এসে 'বতেব পিঠে একটা চাপড মেরে বলল, কী পাগলেব মতন কথা বলছিস ! 
তোপ সঙ্গে আমাব সম্পক শষ্ট হবে নাকি £ দ্বারিকাকে মনে আছে ? সে তো নিষ্ঠাবান হিন্দু, এক সময় 
যখন আমাব শাও্যাল সংগ্থ৷ ছিল না, থাকার জায়গা ছিল না, তখন ওই ছ্বানিকাই আমাকে আশ্রয় 
দাযেছিতা | তা দেহ উগকান আমি জীবনে কখনও ভুলব ? তুইও চিকাল আমাব বদ্ধুই থাকবি । 
আমাদেন নত গত সন. শঙ্ট হবে কেন £ কিন্তু জাতিগতভাবে মুসলমানবা হিন্দুদের আধিপত্য মেনে 
নেবে কেন ? হিন্দুদেশ সঙ্গে পাল্লা দেবাব জন্য মুসলমানদেব এখন পৃথক আইডেনটিটি দরকার । 
সেইজনাহ আমরা বঙ্গভঙ্গ সমর্থন কবি । মুসলমান-প্রধান একটা আলাদা রাজ্য পেলে আমরা ছাড়ব 
না কিছুতেই এ 

হেম এবার শেষের সঙ্গে বলল, তাতে অবশ্য চোবের ওপব রাগ কবে আপনাদের মাটিতে ভাত 
খাওয়া হবে । হিন্দদেব অবিশ্বাস কবে আপনারা সরাসরি ইংরেজদেব ভেদাভে দের রাজনীতির খপ্পরে 
পঙবেশ | ইানেস খিছুদিন আপনাদের নিযে সোহাগ কববে, তাবপন শাবান একসময় ছুড়ে ফেলে 
দেবে ! 'বাপনি শিক্ষিত মানু হয়ে এই ফাঁদটা বুঝতে পারছেন না ? ইংবেজবা এই ভারত সাম্রাজাটা 
কার কাছ থেক কাড়ে নিয়েছে, হিন্দ না মুসলমানদের কাছ থেকে ? আজ আপনাবা আপনাদের সেই 
পরম শক ইং(বেজদেব পা চাটবেন € 

ইবকান বক্রহাসো লগ, এব নাম বাজনীতি ৷ পুরনো ইতিহাস আঁকডে থাকলে চলে না। 

দবজাব কাছে একটা শব্দ হতেই সবাই ফিরে তাকাল । বাবিস্টার বসুল সাহেব এসে 
দাঁডিয়েছেন । তিনি জমিদাব বংশের সন্তান, অতিশয সুপুকষ । দীর্ঘকায়, গৌবকান্তি, মুখে প্রশান্তশ্রী 
মাখানো, পাজামা কুতাব শপব একটি জামেয়াব জড়িযে বেখেছেন গাষে । কৌতুক হাসো বললেন, 
কী, খুব ৩ওকতিকি হচ্ছিল বুঝি ? সিঁডি দিযে নামতে নামতে কিছুটা শুনছিলাম । এ কী, আপনাদেব 
চা-পানি দেযাঁশ ? 

উঠে দাঁডিযে ৬ণত ও হেম সসম্ত্রমে কপালের কাছে হাত তুলে বলল, আদাব । 

পসুল সাহেশ পৃই এন্তল যুণ্ কবে বললেন, নমস্কার । 

ইবফান তাঁর দু'পা ট্রে কদমবুসি করল । 

ভঙাদেব ডেকে চা পাঠাবাব কথা বলে রসুল সাহেব একটা চেযারে বসলেন । তিনি হরিণের 
চামডার চটি পবে আছেন । ভবত দেখল, গর পাযেব গোডালিও কী পরিষ্কার । তিনি এদের 
দু'ঁজনেব দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, কী বাতা বলুন । 

হেম বলল, আমবা দুই বন্ধু অতি সাধাবণ মানুষ । আপনি সকলেব সঙ্গে দেখা করেন শুনেই 
এসেছি । নিছক একটা কৌতুহল নিবৃত্তিব জন্য । ববিশালে যে-প্রাদেশিক কনফারেন্স হচ্ছে, তাতে 
আপনি সভাপতিত্ব কবতে বাজি হয়েছেন শুনেছিলাম । আবাব শুনেছি, আপনি যাবেন না। কেন 
মত পবিবর্তন কবলেন, (সাগই জানতে ইচ্ছে করে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬১৫ 


রসুল সাহেব একটুক্ষণ হেমের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, আপনাদের কি 
কেউ পাঠিয়েছে ? কারুর পক্ষ থেকে এসেছেন ? 

হেম বলল, আজ্ঞে না । আমাদের কেউ পাঠায়নি । 

রসুল সাহেব জিজ্ঞেস করলেন, তা হলে, আমি সভাপতি হতে রাজি হই বা না হই, সেটা 
আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কেন ? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার ! 

হেম সঙ্কুচিত ভঙ্গিতে বলল, যদি আপনার ব্যক্তিগত ব্যাপার হয়, তা হলে আমরা মোটেই 
কৌতূহল প্রকাশ করতে চাই না। মাপ করবেন । আমরা দেশজুড়ে বর্তমানে যে-আন্দোলন চলছে, 
তার সামান্য কর্মী । আপনার যোগ দেওয়া না-দেওয়া যদি নীতিগত ব্যাপার হয়, তার একটা গুরুত্ব 
আছে । এই কথাই ভেবেছিলাম । তা হলে আর আপনার সময় নষ্ট করব না, আমরা উঠি। 

রসুল সাহেব এক হাত তুলে বললেন, আরে বসুন, বসুন ! চা আনতে বলেছি। যা জানতে 
এসেছেন, তা জানাতেও আমার আপত্তি নেই । বিপিন পাল ও সুরেন বাঁড়জ্যে মশাইদের সঙ্গে কালই 
আমার কথা হয়েছে । আগে ঠিক ছিল বরিশাল কনফারেন্স হবে ফেব্রুয়ারি মাসে, তাতে যোগদান 
করতে আমার ব্যক্তিগত অসুবিধা ছিল । ওই সময় পরিবারকে নিয়ে একবার ডালহৌসি পাহাড়ে 
যেতে হবে । ওনারা এখন তারিখ বদলেছেন, কনফারেন্স হবে পয়লা বৈশাখ, তখন আমার অসুবিধা 
নেই, আমি সভাপতিত্ব করতে রাজি হয়ে কথা দিয়ে ফেলেছি । 

ইরফান মুখ ঝুঁকিয়ে তীব্র স্বরে বলল, স্যার, আপনি রাজি হয়ে গেলেন £ 

রসুল সাহেব বিস্মিত ভাবে বললেন, জী । কেন? 

ইরফান বলল, ওখানে আপনার যাওয়া উচিত হবে না । এটা মুসলমানদের স্বার্থের পরিপন্থী । 

বসুল সাহেব বললেন, তাই নাকি ? কেন বলো তো? 

ইরফান বলল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে এ আন্দোলন হিন্দুর আন্দোলন | মুসলমান-প্রধান একটা 
আলাদা রাজ্য পেলে আমাদের লাভ হবে । মুসলমানরা অনেক বেশি চাকরি-বাকরি পাবে, আরও 
অনেক সুযোগ-সুবিধা পাবে । ঢাকা হবে ক্যাপিটাল । হবে মানে কী, হয়েই তো গেছে ! আবার 
আমরা দুই বাংলাকে জোড়া দিতে চাই না! 

রসুল সাহেব সামান্য হেসে বললেন, “পূর্ববঙ্গ ও আসাম’, এই কি একটা নতুন রাজ্যের উপযুক্ত 
নাম হল ? সে রাজ্যের বাঙালিরা নিজেদের কী বলবে, পূর্ব বাঙালিয়া ? না কি বঙ্গালি-অসমিয়া ? 

ইরফান বলল, স্যার, নামে কী আসে যায় ? অসমিয়াদের মধ্যেও অনেক মুসলমান আছে । 

ভরত বলল. আমরা হিন্দু সমাজের প্রতিনিধি নই । হিন্দু বেশি চাকরি পাবে, না মুসলমান বেশি 
চাকরি পাবে, তা নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না । আমাদের প্রশ্ন, ইংরেজ সরকার জুলুম করে 
বাঙালি জাতটাকে দু'ভাগ করে দিতে চাইলেই আমরা মেনে নেব কেন ? শাসন কাজের সুবিধের 
ছুতোয় এটা তো স্পষ্টই তাদের ভেদনীতি, তাই না ? 

রসুল সাহেব বললেন, এই প্রথম হিন্দু ও মুসলমানদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে । 
এর আগে খোলাখুলি কেউ এ বিষয়ে কথা বলেনি । এক হিসেবে ভালই হয়েছে । সম্পর্কটা পরিষ্কার 
হয়ে গেলে অনেক ভুল বোঝাবুঝি ঘুচে যেতে পারে । ইরফান, তোমাকেই প্রথম জিজ্ঞেস করি, তুমি 
কি বাঙালি থাকতে চাও, না শুধু মুসলমান থাকতে চাও ? 

ইরফান বলল, দুটোই ৷ ইসলাম আমার পবিত্র ধর্ম, আমার জীবন-মরণ, ইহকাল-পরকাল সেই 
ধর্মের সঙ্গে জড়িত । তা সত্ত্বেও বাঙালি থাকতে তো আমার বাধা নেই ! 

রসুল সাহেব বললেন, গুড ! ইসলাম হল ধর্ম, আর বাঙালিত্ব হল একটা জাতীয়তাবাদ । এ দুটো 
যদি তুমি মেনে নাও, তা হলে মুসলমানের মতন, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টানও বাঙালি হতে পারে ! যার যার 
ধর্ম আলাদা থাক, তবু সবাই মিলে বাঙালি । এই মিলিত বাঙালি জাতির মধ্যে ভেদাভেদ আনলে 
তো আমাদেরই ক্ষতি ! ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল ! ঠিক কি না ? আমি কিছু গ্রামে 
গ্রামে ঘুরে দেখেছি । হিন্দুরা নিজেদের বাঙালি বলে, কিন্তু মুসলমানরা নিজেদের বলে শুধু 
মুসলমান ! মুসলমানদের মধ্যে জাতীয়তাবোধ জাগাতে হবে, আমাদের ভাই-বেরাদরদের মধ্যে গিয়ে 


৬১৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তুমি এটা বোঝাবার দাযিত্ব নাও, তা হলেই অনেক সমস্যা মিটে যাবে ! 

ইরফান বলল, স্যার, আপনি যা বলছেন, তা হল তত্বকথা । বাস্তবের চেহারা ভিন্ন । লেখাপড়ায় 
হিন্দুরা অনেক এগিয়ে গেছে, চাকরি-বাকরি অধিকাংশ তারা দখল করে রেখেছে । ফোর ফ্রুন্টে সব 
জায়গায় হিন্দু । এটা কি. মেনে নেওয়া যেতে পারে ? পৃথক একটা রাজ্য হলে মুসলমানরা শিক্ষার 
অনেক সুযোগ পাবে, সব দিক থেকেই এগিয়ে যাবে । এ সুযোগ আমরা ছাড়ব কেন ? ইংরেজ করুক 
আর যে-ই করুক, বঙ্গভঙ্গ আমাদের পক্ষে আশীবাদ । আর একটা কথা বলা দরকার, বাঙালি 
মুসলমানরাও জাতীয়তাব প্রশ্নে শুধু বাঙালি নয়, সারা বিশ্বের মুসলমানদের সঙ্গেও যুক্ত ! 

রসুল সাহেব বললেন, এটাও তোমাব তত্বকথা । আমি অনেক দেশ ঘুরেছি । শুধু মুসলমান 
বলেই অন্য মুসলমানরা আমাদের কন্কে দেয় না । অবজ্ঞা করে | মনে করে, আমরা খাঁটি মুসলমান 
না। বুঝে দেখো । হিন্দু কি হিন্দুর ওপর অত্যাচার কবে না ? হিন্দুদের মধ্যে কত জাত-পাত, কত 
শোষণ ৷ তেমনি মুসলমানও কি মুসলমানকে শোষণ করে না ? মুসলমানের হাতে মুসলমান খুন হয় 
না ? সিয়া-সুন্নিদের কী সাঙ্ঘাতিক লড়াই আমি দেখেছি ! ওরে ভাই রে, সব দেশেই কিছু লোক 
অন্যদেব শোষণ কবে ধনা হতে চায় । পৃথিবীতে দুটি মাত্র জাত আছে, অত্যাচারী আর অত্যাচারিত, 
তা যে ধর্মেবই হোক । আব একটা কথা, এদেশে হিন্দুরা শিক্ষা-দীক্ষায় অনেকটা এগিয়ে আছে 
ঠিকই | ইংরেজরা দেশটা কেডে নিযেছে মুসলমানদেব হাত থেকে । তাই মুসলমানদের সন্দেহের 
চক্ষে দেখে দূবে সবিয়ে বেখেছে, মুসলমানবাও খানিকটা অভিমানভরে ফিবিঙ্গি শিক্ষাব্যবস্থা থেকে 
মুখ ফিরিয়ে বোখেছে। হিন্দুরা সুযোগ পেয়েছে বেশি । সে জন্য হিন্দুদের দোষ দিয়ে লাভ কী, তারা 
তো মুসলমানদের বাধা দেয়নি ' দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি পরীক্ষায় পাশ করে, আর এক ভাই 
ফেল কবে, তাতে কি বলা যায যে অন্য ভাইটাব জন্য এই ভাই পাশ কবতে পারল না ? অভিমান 
ভুলে এবাব প্রতিযোগিতা নামো ৷ অন্যকে দোষাবোপ না করে নিজে উপযুক্ত হও । তা কিছুটা 
শুকও হয়েছে, মুসলমানবা লেখাপডা শিখছে, জজ-ম্যাজিস্ট্রেট হচ্ছে । 

ইবফান প্রকাশা ক্ষোভের সঙ্গে বলল, একটা কথা বলব স্যাব, কিছু মনে কববেন না ?. যদি গুস্তাকি 
হয মাপ করবেন । আপনি বিলাতে লেখাপড়া কবেছেন, মেম বিয়ে করেছেন, ব্যারিস্টার হিসেবে 
সফল । আপনি অনা যে-সব উকিল-ব্যাবিস্টাবেব সঙ্গে মেলামেশা করেন, তারা সবাই হিন্দু । 
খানাপিনা কবেন সাহেবিকেতায, ইসলামের বীতিনীতি কতটা মানেন জানি না। আপনি সাধারণ 
মুসলমানের মর্মবেদনা বুঝবেন না । মুসলিম সমাজকে উন্নত করতে গেলে আমাদের এখন বিশেষ 
বিশেষ অধিকার পেতেই হবে । সেইজন্যই বলছি স্যার, ঢাকার নবাব এই সব বয়কট-ফয়কটের 
বিকদ্ধে মুসলমানদের এককাট্টা হওয়াব যে তাক দিয়েছেন, তাতে আমাদের সকলেরই শামিল হওয়া 
উচিত । আপনাব মতন মানুষকে পেলে আমাদের শক্তি অনেক বাড়বে । 

হাহা করে হেসে উঠে রসুল সাহেব বললেন, তুমি যে আমার নামে অনেক অভিযোগ করে 
ফেললে হে ৷ বিলেতে লেখাপডা করেছি, সেটা তো ইসলামে নিষিদ্ধ নয়, এখন আরও অনেকে 
যাচ্ছে । মেম বিয়ে করেছি বটে, কিন্তু তার আগে মাষের অনুমতি নিয়েছি । মাকে বলেছিলাম, 
জননী, তুমি যদি বাজি না হও, তবে এ বিয়ে করব না ! তিনি আৰ্শীবাদ করেছিলেন । আমার স্ত্রী 
আমার ধর্ম গ্রহণ করেছেন, তিনি শুয়োর-গরু কিছুই খান না। এ বাড়িতে গোস্তের চলই নেই। 
আমরা দু'জনেব কেউই সুবা পান কবি না । আমি পাঁচবার নামাজ আদায় করি না বটে, সময় পাই না, 
কিন্তু প্রতিদিন সকালে ও রাত্তিরে দু'বার অন্তত করি । রোজার মাসে রোজা রাখি, শবেবরাতের রাতে 
সাবা রাত কোরান পাঠ করি । কোরান আমার যতখানি মুখস্থ, ততখানি অনেকেরই নেই। তবে 
আমি অন্যদের চেয়ে মুসলমান কম কীসে ? মুসলমানের ভাল-মন্দ আমার গায়ে লাগবেনা? 

ভরত ও হেমের দিকে চেয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা একেবারে চুপ কেন? 

হেম বলল, আপনি পাক্কা ব্যারিস্টারের মতন যে-ভাবে মাম্ভ্রা পরিচালনা করছেন, তাতে আমরা 
তো মুখ খুলতেই পাবছি না। 

ভৃত্য এসে চায়েব সঙ্গে প্রচুর বিস্কিট, কেক ও সন্দেশ দিয়ে গেল । চায়ের কাপে চুমুক দিয়ে রসুল 


৬১৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সাহেব বললেন, তোমাকে আর একটা কথা বলি ইরফান । আমাকে মাস ছয়েকের জন্য লাহোর 
থাকতে হয়েছিল । সেখানে আমাদের অনেক খানদানি ভাই বেরাদরের সঙ্গে পরিচয় হয়েছিল । কিন্তু 
কিছুতেই তেমন অন্তরঙ্গতা হল না। কেন জানো ? ওরা কথা বলে ওদের মাতৃভাষায়, আমি উদ্দু 
কিছু কিছু জানি বটে, কিন্তু আমার মাতৃভাষা বাংলা তো ওরা বোঝে না ! তা ছাড়া দিনের পর দিন কী 
নিয়ে কথা বলব ? আমাদের,ধর্ম এক হলেও সব সময় তো ধর্ম নিয়ে কথা বলা যায় না। ওরা স্থানীয় 
বিষয় নিয়ে কথা বলে, যা আমি বুঝি না, ওদের রসিকতা অন্যরকম । দু’ চারখানা গজ্ল শুনতে ভাল 
লাগে বটে, কিন্তু বাংলা গান না শুনলে কি মন ভরে ? দিনের পর দিন কি বিরিয়ানি-মুবগ মশল্লম 
খাওয়া ‘যায় ? সাদা ভাত-মাছের ঝোলের জন্য মন আনচান করে । দেখো, একটা জায়গাব ভাষা, 
খাদ্য, পোশাক, লোকাচার, গান-বাজনা নিয়ে একটা সংস্কৃতি গড়ে ওঠে । শিক্ষিত-অশিক্ষিত, 
ধনী-দরিদ্র, সবাই কিছু না কিছু ভাবে সেই সংস্কৃতির মধ্যেই জীবন কাটাতে পছন্দ করে । এই 
সংস্কৃতির টান সব সময় বোঝা যায় না, কিন্তু এর জোর কম নয় | রাজনীতির যোগ, ধর্মের যোগেব 
চেয়েও সংস্কৃতির যোগের মূল্য বেশি, এটা আমি বুঝেছি । বাংলার এই সংস্কৃতির মধে। আমি ভেদ 
ঘটাতে চাই না, মুসলমান-হিন্দু সবাইকে মিলিয়েছে এই সং 

ভরত ফস করে জিজ্ঞেস করল, আপনার স্ত্রীর সঙ্গে আপনি কী ভাষায় কথা বলেন ? 

রসুল সাহেব বললেন, তাঁকে বাংলা শিখিয়ে নিয়েছি । তিনি বাউল-ফকিরদের মুখে বাংলা গান 
শুনতে ভালবাসেন । দিব্যি সজনে ডাঁটা চিবিয়ে খান । 

ইরফান জিজ্ঞেস করল, আপনি বরিশাল কনফারেন্সে যাবেনই তা হলে? 

রসুল সাহেব বললেন, কথা দিয়েছি, অবশ্যই যাব ৷ শুধু কথা দেবার জন্য নয, তোমাদেব ঢাকার 
নবাব সলিমুল্লার সঙ্গে আমি গলা মেলাতে পারব না । তাকে আমি নেতা মনে কবি না। আমি মনে 
করি, আমরা সবাই বাংলা মায়ের সন্তান | হিন্দুদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি কৃপমণ্ডুক হয়ে থাকাব 
পক্ষপাতী নই । সুখে-দুঃখে আমরা এক সঙ্গে থাকব | একবার বিভেদের চেষ্টা মেনে নিলে তাব 
থেকে শুরু হবে বিদ্বেষ, তারপর বিরোধ, তারপর মারামারি, কাটাকাটি, রক্তপাত, আগুন, দৃ'পন্ষই 
ক্ষতিগ্রস্ত হবে, তার পরিণতি কোথায় আমি জানি না ॥ এই হিংসা-বিদ্বেষের বলি হবে অসংখা নিপাহ 
মানুষ । না, না, আমি ওসব ভাবতে পারি না । আমি যতদিন বেঁচে থাকব, বাঙালিব জাতীয একোব 
চেষ্টা চালিয়ে যাব ! 

আরও কিছুক্ষণ পর ওরা বিদায় নিয়ে বাইরে চলে এল । 

ইরফান ওষ্ঠ বক্র করে বলল, ভরত | তোরাই জিতে গেলি ! দলে পেয়ে গেলি ব্যারিস্টার 
সাহেবকে । 

ভরত বলল, আমাদের তো বিশেষ কিছু বলতেই হল না! 

হেম বলল, আপনি মহাভারতের গল্প জানেন ? কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবার আগে শ্রীকৃষ্ণকে দলে 
পাবার জন্য কৌরব আর পাণগুব দু'পক্ষই গিয়েছিল । শ্রীকৃষ্ণ দু'পক্ষেরই আত্মীয় । তিনি তখন 
ঘুমিয়েছিলেন, অর্জুন গিয়ে বসল তাঁর পায়ের কাছে, আর রাজার অহংকাবে দুযেধিন বসেছিল 
শিয়রের কাছে । চোখ মেলে শ্রীকৃষ্ণ প্রথম অঞ্জুনকেই দেখতে পেলেন, তাই তার অনুবোধ আগে 
শুনলেন । এখানেও তাই, আমরা রসুল সাহেবকে জোর করতে আসিনি, শুধু তাঁর মতামত শোনার 
জন্য পায়ের কাছে বসতে চেয়েছিলাম । আপনার জোর ছিল অনেক বেশি । 

ইরফান বলল, রসুল সাহেবকে অতটা গুরুত্ব দেবেন না। উনি নামী ব্যারিস্টার হতে পারেন, কিন্তু 
মুসলমানদের মধ্যে ওঁর তেমন কিছু জনপ্রিয়তা নেই । ঢাকার নবাবের কথাই বেশি লোক মানবে । 

সামনে দাঁড়িয়ে আছে ইরফানের নতুন গাড়ি । সে গাড়ির দরজা খুলে ইরফান বলল, আপনাদের 
কোথাও পোঁছে দেব ? 

হেম বলল, না দরকার নেই, আমাদের মেস কাছেই। হেঁটে যাওয়া যায় । 

ইরফান তবু ভরতকে বলল, ভরত, তুই চল না আমার সঙ্গে । আমার বাড়িতে খাওয়া-দাওয়া 
করবি । তারপর পুরনো কালের গল্প হবে । 


৬১৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরত বলল, তোর সঙ্গে গেলে মন্দ হত না, খাওয়াটা ভালই জুটত | কিন্তু মুশকিল হয়েছে কী 
জানিস, আমরা একটা পত্রিকা বার করছি, সেই ব্যাপারে দুপুরে একটা ঘরোয়া মিটিং আছে । আর 
একদিন যাব | কালই যেতে পারি । 

ইবফান জিজ্ঞেস কবল, কী পত্রিকা ? 

ভরত বলল, বাংলা পত্রিকা, নাম রাখা হয়েছে ‘যুগান্তর’ । অনেকে মিলে করা হচ্ছে। 

ইরফান বলল, হুঁ, আমাদের মুসলমানদের ভাল পত্রিকা নেই । একটা বার করতে হবে | 

এগিয়ে এসে ভরতের কাঁধে চাপড় মেরে, দাড়ির ফাঁক দিয়ে হেসে ইরফান বলল, তোরা যতই 
চেষ্টা কবিস, জিততে পারবি না । বাংলা একবার ভাগ হয়ে গেছে, আর কোনও-দিনও জোড়া লাগবে 
না। ফাটা বাঁশি জোড়া দিলেও আর ঠিক সুরে বাজে না! 


নব আট | ৭৯ 


একটা বড স্টিমাব ছাডল খুলনা থেকে বরিশালের দিকে । সাধারণ যাত্রীবাহী স্টিমার নয়, এর 
পুরোটাই ভাড়া নেওয়া হযেছে দেশকর্মীদের জন্য । ওপরের ডেকের এক পাশে দাঁড়িয়ে আছেন 
সুবেন্মনাথ, বিপিনচন্দ্র, ব্রহ্মবান্ধব উপাধ্যায, ভূপেন্দ্ৰনাথ বসু, মতিলাল ঘোষ, কৃষ্ণকুমার মিত্র প্রমুখ 
প্রবীণ নেতানা এবং সন্ত্ীক আবদুল রসুল ও আবদুল হালিম গজনভি । আর এক দিকে 
ছেলেছোকবাব দল, তাদেব মধ্যে মিশে আছে বারীন্দ্রকুমাব, হেমচন্দ্র, ভরত, উপেন, নরেন গোঁসাই, 
সতোন, কানাই এবং অববিন্দ ঘোষ । ৰ 

স্টিমাবটি যাত্রা শুক কবাব সময তীব থেকে হাজার হাজার লোক তুমুল কণ্ঠে বন্দেমাতরম ধ্বনি 
দিযে সংবর্ধনা জানিয়েছে । এব আগে আবও তো কত সভা-সমিতি হয়েছে, কিন্তু সকলেরই কেন 
যেন ধাবণা হযে গেছে যে, বরিশালের সভায় একটা দারুণ কিছু ঘটবে । সাধারণ মানুষও এমন 
উদ্দীপনা দেখাচ্ছে, যেন এটা যুদ্ধযাত্রা, স্বদেশি বাবুদের সঙ্গে এবার সরাসরি লড়াই বাঁধবে ইংরেজ 
সরকাবেব | 

চৈত্রেব শেষ, এব মধ্যে বেশ গবম পড়ে গেলেও সকালবেলার বাতাসে তেমন তাপ নেই । ধান 
কাটা হযে গেছে, নদীব দু'ধাবের মাঠ শুষ্ক, রুক্ষ । মাছ ধরা নৌকোগুলো স্টিমারের ভোঁ শুনে ত্রস্তে 
সবে যাচ্ছে পাডেব দিকে, উড়ে যাচ্ছে বকেব ঝাঁক | নদীতে দেখা যাচ্ছে শুশুক, মাঝে মাঝে চব 
থেকে সবসব কবে নেমে যাচ্ছে কুমিব । 

স্টিমাব আলাইপুর স্টেশনে পৌছতেই দেখা গেল যে, সেখানেও অভ্যর্থনা জানাবাব জন্য 
অপেক্ষা করছে এক বিশাল জনতা । কী কবে আগে থেকে খবর রটে গেল ৷ লক্ষ করতে দেখা 
গেল, জনতাব মধ্যে রয়েছে অনেক চাযা-ভুষো, জেলে । ছাত্রদের সঙ্গে গলা মিলিয়ে তারাও 
বন্দেমাতরম ধ্বনি দিচ্ছে | নাচানাচি কবছে অল্পবয়েপীরা । লাল কাপড় দিয়ে তারা পতাকা 
বানিয়েছে । কেউ কেউ লাঠির তলায় লাল গামছা বেঁধে পতাকা করে নিয়েছে । ভারতবাসীর 
কোনও পতাকা নেই । কী কবে এরা লাল রংটা বেছে নিল ? যেন রক্ত ঝরানোর জন্য সবাই প্রস্তুত 
হচ্ছে । 

বারীন বলল, দেখো দেখো, জেলেরা নৌকোয় জাল গুটিয়ে রেখে দৌড়ে আসছে স্টিমারঘাটায় 
আর বন্দেমাতরম বলে চেঁচাচ্ছে। ওরা কি বন্দেমাতরম কথাটার মানে জানে ? 

হেম বলল, মানে না জানলেও ধবনিটা কানে ভাল শোনায় । ওরা মন্ত্রের মতন একটা কিছু পেয়ে 


গেছে। 
৬১৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরত বলল, হঠাৎ বন্দেমাতরম ধর্বনিটা কী করে সারা দেশে ছড়িয়ে গেল ? বঙ্কিমবাবু যখন গানটা 
লিখেছিলেন, তখন বোধহয় তিনি স্বপ্নেও ভাবেননি যে, এই শব্দের এরকম ব্যবহার হবে ! 

বারীন বলল, বন্দেমাতরম ধবনিটা ছড়াতে বেশি সাহায্য করছে তো ইংরেজ সরকার ! তারা নিষিদ্ধ 
করেছে বলেই লোকে এখন বেশি বেশি বলছে ! 

হেম বলল, এবারে কাশী কংগ্রেসেও অনেকে নাকি বন্দেমাতরম ধ্বনি দিয়েছে । অবাঙালিদের 
মধ্যেও এটা ছড়িয়ে যাচ্ছে । 

ভরত বলল, একটা ব্যাপার আমার আশ্চর্য লাগছে । সরকার নিষেধ করেছে জেনেও সাধারণ 
মানুষ এই ধ্বনি দিতে সাহস পাচ্ছে কী করে ? সাধারণ মানুষ সরকারকে ভয়-ভক্তি করে । এর আগে 
কেউ কি কখনও দেখেছে যে, এ দেশের সাধারণ মানুষ প্রকাশ্যে সরকারি নিষেধ অগ্রাহ্য করছে ? 

হেম বলল, একটা নতুন আলো ফুটেছে, মানুষের ভয় ভাঙছে । এইখান থেকেই আইন অমান্য 
শুরু হবে ! 

সত্যেন বলল, নেতারা কিন্ত এখনও আইন অমান্যের পথে যেতে চান না ! 

হেম অবজ্ঞার সঙ্গে বলল, নেতা ? সেরকম নেতা কে আছে, যার কথা সবাই শুনবে ? এক এক 
জন এক এক রকম কথা বলে । 

এক পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সিগারেট টানছেন অরবিন্দ । এর আগে তিনি কলকাতা ও দেওঘর 
ঘুরে গেছেন, কিন্তু গ্রাম-বাংলা সম্পর্কে তাঁর কোনও অভিজ্ঞতা নেই । এমন দৃশ্য তিনি আগে 
দেখেননি । এত জল, চতুদিকে জল ! একটার পর একটা নদী এসে মিশছে। ঘাটে ঘাটে স্নান 
করছে কত নারী-পুরুষ, সবাই বাংলায় কথা বলে । মাঝে মাঝে চোখে পড়ে মন্দির-মসজিদের চুডা । 
অপূর্ব এক ভাল লাগায় তাঁর মন ভরে আছে। 

স্টিমারটি যেখানে যেখানে থামছে, সর্বত্রই একই দৃশ্য । বহু মানুষ জড়ো হয়ে বন্দেমাতরম ধ্বনি 
দিয়ে সহমর্মিতা জানাচ্ছে এই স্টিমারের যাত্রীদের সঙ্গে । 

আবদুল রসুল পায়চাবি করতে করতে চলে এসেছেন ডেকের অন্য প্রান্তে । হেম এবং ভবত 
সসন্ত্রমে তাঁকে অভিবাদন জানাল । রসুল সাহেব অরবিন্দর দিকে তাকিয়ে থমকে গেলেন । পায়ে 
পায়ে এগিয়ে এসে বললেন, মাপ করবেন, আমার ভুল হতে পারে, কিন্তু আপনার সঙ্গে আমাব এক 
পূর্ব-পরিচিতর খুব মিল আছে । আপনি...আপনি এ ঘোষ ? 

অরবিন্দও ভুকুঞ্চিত করে কয়েক মুহুর্ত চেয়ে থেকে বললেন, রসুল ? 

রসুল সাহেধ বললেন, তবে ঠিকই ধরেছি । অরবিন্দ, তুই ? 

দুই বন্ধৃতে আলিঙ্গনাবদ্ধ হলেন । 

বিলেতে এঁরা দু'জন ছিলেন সহপাঠী । একেবারে একই বয়েসী । দেশে ফিরে আসার পর আর 
পরস্পরের যোগাযোগ ছিল না। 

প্রাথমিক উচ্ছাসের পর রসুল বললেন, কতকাল পর দেখা । এখন কী করছিস তুই ? আই সি 
এস তো শেষ পর্যন্ত দিলি না। চিত্তরঞ্জন দাশের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, তাকে তোর কথা 
জিজ্ঞেস করেছি, সে-ও ঠিক বলতে পারে না । 

অরবিন্দ বললেন, আমি যে থাকি অনেক দূরে, বরোদায় । বিলেতের কোনও বন্ধুর সঙ্গেই বিশেষ 
যোগাযোগ নেই ৷ বাংলায় খুব কম আসা হয় । 

রসুল জিজ্ঞেস করলেন, বরোদায় কী করছিস ? ব্যারিস্টারি ? 

অরবিন্দ হেসে বললেন, না। ওখানকার রাজ কলেজে ইংরিজি পড়াই | তুই বরাবরই বক্তৃতায় 
তুখোড় ছিলি, বিলেত থাকতেই বুঝেছিলাম, তুই সফল ব্যারিস্টার হবি । তাই-ই হয়েছিস নিশ্চয়ই । 
আমি ওসব ঠিক পারি না । 

রসুল বললেন, তুই তো ছিলি কবি । এখনও কবিতা লিখিস ? দাঁড়া, দাঁড়া, মনে পড়ছে, একটা 
কথা । এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় খোলার কথাবাতাঁ চলছে জানিস তো ? প্রায় পাকা হয়ে গেছে । 
বড় বড় নেতারা আলাপ-আলোচনা করছেন যে, সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে হবেন? 


৬২০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একবার মিস্টাব ঘোষ বলে একজনের নাম উঠেছিল, সেই ঘোষ তা হলে তুই ? অবশ্য বরোদায় তুই 
সিলভা সলনি রহ CT রাজার টি 
? 

অরবিন্দ বললেন, বরোদায় আব আমার ভাল লাগছে না। এত বড় ঝড় উঠেছে বাংলায়, আমি 
কি আর এখন অত দূবে বসে থাকতে পারি? 

বসুল বললেন, তুই বকিশালের সভায় যোগ দিতে যাচ্ছিস, এ কথাও কেউ আমাকে জানায়নি । 

অববিন্দ বললেন, জানাবার তো কিছু নেই । আমি শুধু দেখতে যাচ্ছি । 

বসুল বললেন, সুরেনবাবু বিপিনবাবুদের সঙ্গে তোর পরিচয় আছে ? চল চল ওদিকে চল। 

বসুল অরবিন্দকে টেনে নিয়ে গেলেন । 

যথাসময়ে স্টিমাবটি পৌছল বরিশাল শহরে । এখানেও স্টিমারঘাটায় এসে দাঁড়িয়ে আছে অগণ্য 
মানুষ । কিন্তু এখানে একটি বিচিত্র ব্যাপার ঘটল । স্টিমার থেকে সবাই চেঁচিয়ে উঠল, 
, বন্দেমাতরম । কিন্তু ওদিক থেকে কোনও প্রতিধ্বনি এল না । সবাই নিঃশব্দ । যেন মুখে কুলুপ 
এঁটে আছে । 

এব আগে সব জায়গা মানুষ এত উদ্দীপনা দেখিয়েছে, অথচ বরিশালে কোনও সাড়াশব্দ নেই ? 
তবে কি বরিশালের মানুষ এখানে সভা করার বিরোধী ? কিন্তু এ যে অবিশ্বাস্য ! 

সমস্ত পূর্ব বাংলার মধ্যে ববিশাল জেলা এক বিশেষ ব্যতিক্রম । অন্যান্য অনেক জায়গায় ঢাকার 
নবাবের নির্দেশে বযকট ভাঙ| হযেছে, বয়কটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, বঙ্গভঙ্গের 
সপক্ষে জোর প্রচাব চালানো হয়েছে। হিন্দু-মুসলমানের মতবিরোধ প্রকট হওয়ায় ছোটখাটো 
দাঙ্গা-হাঙ্গামাও হয়েছে কযেক জাযগায । ঢাকার নবাব বাংলা ভাষাব একোর দাবি নস্যাৎ করে 
দিষেছেন, বাংলা ভাষা নিযে তাঁব কোনও মাথাব্যথা নেই, তিনি উস্কে দিয়েছেন ধর্মীয় অগ্রাধিকারের 
প্রশ্ন । একমাত্র ববিশাল জেলাতেই সফল হতে পারেনি তাঁর দলবল । তাঁর কারণ, বরিশালের 
অপ্রতিদ্বন্দী নেতা অশিনীকুমাব দত্ত। তিনি মুসলমান-হিন্দুর কাছে সমান জনপ্রিয় । 
দুর্ভিক্ষ-মহামাবীব সময তিনি কে হিন্দু, কে মুসলমান তা বিচার করেন না, তিনি আর্তদের বুক দিয়ে 
সেবা কবেন বিপদে পড়লে যে-কেউ এসে তাঁর কাছে সাহায্য পায় । লোকের মুখে মুখে তাঁর 
ডাকনাম শুধু বাবু । এই বাবু যা বলবেন, প্রত্যেকে তা মেনে নেবে! অশ্বিনীকুমার বিলিতি দ্রব্য 
' বর্জনেব ডাক দিয়েছেন, এই জেলায় ওই সব জিনিসেব সব দোকান বন্ধ হয়ে গেছে । কেউ কোনও 
বিলিতি জিনিস ছোঁবে না। কেউ বিলিতি কাপড় পরলে তার ধোপা-নাপিত বন্ধ । এক বৃদ্ধ 
মুসলমান অশ্শিনীকুমারেব কাছে এসে কাঁচুমাচ গলা বলেছিল, বাবু, আমার বাড়িতে একটা বিলিতি 
নামে বিলিতি আমড়া হলেও সেটা তো দেশের মাটিতেই গজিয়েছে ! এ "দেশের মাটিতে যা উৎপন্ন 
হবে, সবই স্বদেশি ' 

অশ্সিনীকুমাবকে টিট করার জন্য নবাবের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কম চেষ্টা করা 
হযনি ৷ নবাবের অনুগত মোল্লারা এসে প্রচার করতে লাগল, হিন্দুদের এই আন্দোলনে মুসলমানদের 
যোগদান ধর্মবিকদ্ধ । হিন্দুব সঙ্গে মুসলমানদের মিল কোথায় ? আমরা পশ্চিম দিক মুখ করে নামাজ 
পড়ি, হিন্দু সন্ধ্যাপূজা কবে পূব দিকে মুখ ফিরিয়ে । আমরা কলাপাতার যে পিঠে ভাত খাই, হিন্দু 
তার উল্টো পিঠে খায ৷ হিন্দু কাছাকৌঁচা দিয়ে ধুতি পরে, আমরা লুঙ্গি । আমরা বলি পানি, হিন্দু 
বলে জল । 

সাধাবণ মুসলমান তা শুনে বলাবলি কবে, মাঠে যে ধান ফলে, হিন্দুও তার ভাত খায়, মুসলমানও 
খায । একই গকব দুধ হিন্দুও খায়, মুসলমানও খায় । নদীতে মাছ ধরা হলে হিন্দু-মুসলমান এসে 
কেনে । একই বাস্তা ধরে সবাই হাঁটে । বন্যার সময় একই জায়গায় সবাই আশ্রয় নেয় । এতকাল 
সবাই পাশাপাশি থেকেছে, কখনও ঝগড়া হয়েছে, কখনও ভাব হয়েছে, সুখে-দুঃখে একই জীবনধারায় 
অংশীদাব, হঠাৎ এ কী নতুন কথা শুরু হল ? অনেক সময় হিন্দুরাও পানি বলে, আমরাও জল বলি, 


৬২১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তবে ক্ষতি কী আছে ? 

নবাবের আদেশে জোর করে বিলিতি জিনিসপত্রের বিক্রির জন্য হাট খোলা হল । অশ্বিনীকুমারের 
নির্দেশে স্বদেশি জিনিসের হাট বসল নদীর অন্য পারে । কোনও খদ্দের নবাবের হাটে যায় না। 
বিলিতি বস্ত্র যারা আমদানি করেছে, তাদের এক বছরেই ক্ষতি হল তিন কোটি টাকা । বরিশালে 
বাহান্নটা মদের দোকানের মধ্যে পঞ্চাশটাই বন্ধ হয়ে গেছে। 

এবার জোরজবরদত্তি শুরু হল সরকার পক্ষ থেকে'। নতুন রাজ্য “পূর্ব বাংলা ও আসাম'-এব 
গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলার । তিনি প্রকাশ্যেই মুসলমানদের দিকে একদেশদর্শিতা দেখিয়েছেন । 
রসিকতার ছলে তিনি বলেছেন, অনেক লোকের যেমন দুটো বউ থাকে, আমারও সেই অবস্থা । এক 
বউ ভাল ব্যবহার না করলে অন্য পক্ষের দিকে আমাকে ঢলে পড়তেই হবে ! 

সেই দুয়োরানি হিন্দুদের কঠোরভাবে শায়েস্তা করার জন্য তিনি নামিয়েছেন গোরা বাহিনী । তারা 
শুধু নির্দেশ মানতে জানে, মায়া-দয়ার ধার ধারে না ৷ বয়কট সমর্থকদের ওপর চলল বেত, লাঠি । 
লাগল । তবু সব ভোৌঁ-ভাঁ। সেখানে মাছি ওড়ে, একটাও মানুষ যায় না । সরকার ভয় দেখায়, আর 
অশ্বিনীকুমারের প্রতি রয়েছে সাধারণ মানুষের ভালবাসার টান । ভয়ের চেয়েও ভালবাসার জোর 
বেশি ! 

বরিশালে এই সমাবেশের প্রস্তুতি চলছে চার-পাঁচ মাস ধরে । সারা বাংলা থেকে কয়েক হাজাব 
প্রতিনিধি আসবে, অশ্বিনীকুমারের কলেজের বহু ছাত্র স্বেচ্ছাসেবক হয়ে খাটাখাটনি করছে, তৈরি 
হয়েছে বিশাল মণ্ডপ । আগেই জানানো হয়েছিল যে, কলকাতা থেকে আগত নেতাদের খুব 
ধুমধামের সঙ্গে মিছিল করে নিয়ে যাওয়া হবে অতিথি ভবনে । হঠাৎ কী এমন হল, কেউ অভার্থনা 
জানাচ্ছে না । এখানে সবাই যেন শোকসভায় দাঁড়িয়ে আছে । 

স্টিমার থেকে বারীন-হেমদের দল চিৎকার করে বলল, বন্দেমাতরম ! বলো ভাই বন্দেমাতবম ! 

তবু তীর থেকে সাড়া এল না। এবার দেখা গেল, পিছনে দাঁড়িয়ে আছে গোখাঁ পুলিশবাহিনী । 

তা হলে কি স্টিমার থেকে নামা ঠিক হবে ? সবাই জানে যে, অশ্বিনী দত্ত অকুতোভয়, তিনিও কি 
পুলিশকে ভয় পেলেন ? তা হলে কি সম্মেলন বাতিল হয়ে গেছে ? 

ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে অশ্বিনী দত্তকে, ধুতি আর ফতুয়া পরা রোগা-পাতলা মানুষ । তিনি হাত 
তুলে কী যেন বলছেন, শোনা যাচ্ছে না। 

অন্যদের আপাতত স্টিমারেই থাকতে বলে সুরেন্দ্রনাথ, বিপিনচন্দ্র আর কৃষ্ণকুমার মিত্র--এই 
তিনজন নামলেন । এগিয়ে এসে তাঁদের উষ্ণভাবে আলিঙ্গন করলেন অশ্বিনী দত্ত । 

সুরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, অশ্িনীবাবু ? __-সবাই একেবারে চুপচাপ । 

জনতার দিকে তাকিয়ে দেখলেন, শুধুই নিঃশব্দ নয়, লোকেরা গম্ভীর, বিরক্ত এবং যেন ক্ষুব্ধ । 

অশ্বিনী দত্ত থুতনি চুলকোতে চুলকোতে বললেন, একটা মুশকিল হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট ইমাবসান 
সাহেবের কাছে আমি কথা দিয়েছি, এখানে চেঁচামেচি করা যাবে না, আর আপনাদের নিয়ে 
শোভাযাত্রায় বন্দেমাতরম ধবনিও দেওয়া যাবে না। 

বিপিনচন্দ্র সবিস্ময়ে বললেন, সে কী ! আপনি...আপনি এরকম কথা দিলেন কেন ? 

অশ্বিনী দত্ত বললেন, না হলে যে সম্মেলনই বন্ধ হয়ে যায় । ম্যাজিস্ট্রেট সাহেব সম্মেলনের 
অনুমতিই দিয়েছেন এই শর্তে । এখান থেকে মণ্ডপে যাওয়া পর্যন্ত শ্লোগান দেওয়া বন্ধ বাখতে 
হবে। বেশি দূরের রাস্তা নয় । 

অশ্বিনী দত্ত সুরেন্দ্রনাথের হাত জড়িয়ে ধরে বললেন, শুধু এইটুকু মেনে নিন । 

সুরেন্দ্রনাথ বললেন, অগত্যা তাই-ই করা যাক । 

কৃষ্ণকুমার সঙ্গে সঙ্গে বললেন, না ! বরিশালের মাটিতে পা দিয়েই আমরা পুলিশের ভয়ে কাঁচুমাচু 
হয়ে থাকব ? লোকে আমাদের কাপুরুষ ভাববে ! 

বিপিনচন্দ্র মাথা নাড়লেন, তিনিও কৃষ্ণকুমারকে সমর্থন করেন । 


৬২২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অশ্বিনী দত্ত বললেন, তা হলে যে সব আয়োজন পণ্ড হয়ে যায় । ওরা সম্মেলন চালাতে দেবে 
না। 
একটুক্ষণ তর্কবিতর্ক চলল | সম্মেলন বন্ধ হয়ে যাক, এটা কেউ চায় না। শেষ পর্যন্ত ঠিক হল, 
এখন থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে গিয়ে কাজ নেই । তবে এখান থেকে শোভাযাত্রাও হবে না। 
নিঃশব্দ শোভাযাত্রা মানেই পরাজয়, তার বদলে প্রতিনিধিরা স্টিমার থেকে নেমে যার যার নির্দিষ্ট 
বাসগ্কানেব দিকে চলে যাক'। 
অশ্শিনী দত্ত বললেন, সভাপতির জন্য চার ঘোড়ার গাড়ি সাজিয়ে রেখেছিলাম ! তা হলে 
শোভাযাত্রা হবে আগামী কাল । 
সুবেন্্রনাথ স্টিমারে ফিরে এসে সকলকে বোঝাতে লাগলেন । রাগে গজরাতে লাগলেন 
কৃষ্ণকুমাব ও আরও কয়েকজন, ছোকরারা হাসাহাসি করতে লাগল দূরে দাঁড়িয়ে । 
পরদিন সম্মেলনের উদ্বোধন । কলেজ প্রাঙ্গণে বিশাল ম্যারাপ বাঁধা হয়েছে, ছোট ছোট বালকেরা 
প্রবেশদ্বাবেব কাছে দাঁড়িয়ে আছে ফুলের ডালি নিয়ে । মাননীয় অতিথিদের মাথায় পুষ্পবর্ষণ হবে | 
কাছের একটি বাড়িব ছাদ থেকে মহিলারা করবেন শঙ্খধবনি । 
বাজাবাহাদুরের হাভেলি থেকে শুরু হবে শোভাযাত্রা । একেবারে পুরোভাগে চার ঘোড়ার গাড়িতে 
বসেছেন মূল সভাপতি আবদুল রসুল ও তাঁর স্ত্রী, পিছনে পদব্রজে আসছেন সুরেন্দ্রনাথ-বিপিনচন্দ্র ও 
অন্যানা জাতীয নেতৃবৃন্দ, তারপর অন্যান্য প্রতিনিধি ও ছাত্ররা । 
সকলে একসঙ্গে বন্দেমাতরম ধ্বনি দিতেই ঘোড়া ছুটিয়ে কেম্প নামে একজন পুলিশ সার্জেন এসে 
বলল, বন্ধ করো, বন্ধ করো, ওই ব্যান্ডেমাটারাম চলবে না ! 
অশ্সিনীকুমাব এগিয়ে এসে বললেন, সে কী কথা ! ম্যাজিষ্রেট সাহেবের সঙ্গে আমার চুক্তি 
হয়েছিল, স্টিমাবঘাটায় আমরা শ্লোগান দিয়ে অভ্যর্থনা জানাতে পারব না। সে কথা আমরা 
বেখেছি। আজ কেন নিষেধ করছেন ? 
কেম্প বলল, ওসব জানি না। রাস্তায় ওই শ্লোগান দেওয়া যাবে না । এই সার্কুলার তো জারি 
বা.যছেই  তোমবা শ্লোগান দিলে আমি মিছিল বন্ধ করে দিতে বাধ্য হব । 
বৃষ্ণকুমাব চেচিযে বললেন, তা হলে দরকার নেই । সম্মেলন বন্ধ হয় হোক । আমরা 
বন্দেমাতবম বলে জেলে যাব ! 
সুরেন্ত্রনাথ হাত তুলে বললেন, দাঁড়ান, দাঁড়ান, অত মাথা গরম করছেন কেন ? পুলিশ সাহেবকে 
আমি জিজ্ঞেস করছি, আমাদের সম্মেলনের সময়, ঘেরা জায়গায় আমরা বন্দেমাতরম বলতে পারব 
তো ? 
কেম্প বলল, সেখানে আপনারা যা খুশি করুন । রাস্তায় ওসব চেল্লামেল্লি চলবে না । 
সুরেন্দ্রনাথ বললেন, ঠিক আছে । রাস্তায় বন্দেমাতরম বন্ধ থাক, তার বদলে গান চলুক । গান 
সম্পর্কে কোনও সাকুলার নেই । 
চাবণ কবি মুকুন্দ দাস রয়েছেন গানের দলে | তিনি উদাত্ত গলায় গান ধরলেন : 
আমরা নেহাত গরিব 
আমরা নেহাত ছোট 
তবু আছি ত্রিশ কোটি__-জেগে ওঠো ! 
সাজা দোকান 
বিদেশে যেন না যায় ভাই 
গোলার ধান । 
শোভাযাত্রাটি সবেমাত্র এগোতে শুরু করেছে, অমনি পাশের একটি বাড়ি থেকে হইহই করে 
বেবিয়ে এল বারীন, হেম, উপেন, ভরতের দল । তারা লাফাতে লাফাতে বন্দেমাতরম ধ্বনি দিয়ে 
নাচতে লাগল । অন্যদের দিকে তাকিয়ে বলল, বলো ভাই বন্দেমাতরম ! যদি বাঙালির বুকের পাটা 


৬২২৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থাকে, তবে গলা ছেড়ে হেকে বলো, বন্দেমাতরম ! 

প্রথমে তাদের সঙ্গে যোগ দিল ত্যান্টি সার্কুলার সমিতির সদস্যরা । তারপর যেন দাবানলের মতন 
ছড়িয়ে গেল বন্দেমাতরম ধ্বনি । মিছিলের সকলে একযোগে বন্দেমাতরম বলে চিৎকার করতে 
করতে বাতাস কাঁপিয়ে দিল । আর পুলিশের নিষেধ কেউ মানবে না । 

কয়েক মিনিটের মধ্যে ছুটে এল গোখাবাহিনী । নির্মমভাবে লাঠি চালাতে লাগল নির্বিচারে । 
তারপর এল অশ্বারোহী বাহিনী । সাধারণ মানুষ যেন উন্মাদ হয়ে গেছে, এত পুলিশ দেখেও তারা 
থামে না, মার খেয়েও তারা ধ্বনি দিচ্ছে । 

স্বেচ্ছাসেবকরা প্রথমে বড় বড় নেতাদের সরিয়ে নিয়ে গেল নিরাপদ দূরত্বে । কিছুক্ষণ পরেই 
তাঁরা আবার ফিরে এলেন, জনসাধারণ থেকে তাঁরা বিচ্ছিন্ন হতে চান না। তাঁরাও পুলিশের লাঠি 
অগ্রাহ্য করতে চান । কেউ কেউ আহত হলেন, কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে । 
বারীন, হেম, ভরতের দল পুলিশের সঙ্গে ইদুর-বিড়াল খেলা খেলছে । পুলিশ তাড়া করে এলে 
তারা দৌড়ে পালাচ্ছে কাছাকাছি গলির মধ্যে, আবার অন্য গলি দিয়ে ফিরে এসে প্রবলভাবে 
বন্দেমাতরম বলে পুলিশকে ক্ষেপাচ্ছে। কেউ কেউ আড়াল থেকে ইষ্টক বর্ষণ করছে পুলিশের 
ওপর । 

এক জায়গায় একটি যুবককে ঘিরে ফেলেছে তিন-চারজন গোখাঁ, সবাই মিলে তাকে প্রহার কবছে, 
তার মাথা ফেটে রক্ত গড়াচ্ছে । দূব থেকে একজন কেউ চেঁচিয়ে উঠল, মনোরঞ্জনবাবুব ছেলেকে 
মেরে ফেলল ! তখন অনেকেই চিনতে পারল, ওই যুবকটি বিশিষ্ট নেতা মনোরঞ্জন গুহঠাকুরতার পুত্র 
চিত্তরপ্জন । সেও ত্যান্টি সার্কলাব সোসাইটির সদস্য, বন্দেমাতরম ধ্বনি কিছুতেই ছাড়বে না বলে 
প্রতিজ্ঞা করেছে । মার খেতে খেতেও সে গলা ফাটিয়ে বন্দেমাতরম বলে যাচ্ছে । একসময় সে 
বাঁচবার জন্য পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ল । তাতেও নিস্তার নেই, একজন গোখাঁও সঙ্গে সঙ্গে 
পুকুরে নেমে পড়ে লাঠি চালাতে লাগল তার সবাঙ্গে । 

শত শত লোকের চোখের সামনে এই ঘটনা ঘটছে। 

দূরের জনতা থেকে ছুটে বেরিয়ে এল একজন অচেনা যুবক । তার হাতে একটা বাঁশ । সে 
চেঁচিয়ে বলল, বাঙালি কি মরে গেছে ? আমাদেরই একজন সাথীকে পুলিশ মারছে, আমরা চুপ কবে 
দেখব ? বাঙালি এত কাপুরুষ ? আজ ওই শালা পুলিশেরই একদিন কি আমারই একদিন । 

বারীন আর হেম লাফিয়ে এসে সেই যুবকটিকে দুদিকে চেপে ধরে বলল, করছেন কী ? পুলিশকে 
মারলে যে আপনাকে এখানেই শেষ করে দেবে । 

তারা টানতে টানতে যুবকটিকে সরিয়ে আনল । 

পুলিশকে মারলে কী হয়, তা ভরতের চেয়ে বেশি কেউ জানে না। পুলিশকে একটা মাত্র ঘুষি 
মেরেছিল বলে তাকে নিদারুণ অত্যাচার সইতে হয়েছে, জেল খাটতে হয়েছে দেড় বছর । 

কিন্তু পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিজেই চঞ্চল হয়ে উঠল । চিত্তরঞ্জন মার 
খেতে খেতে অবশ হয়ে যাচ্ছে, গলার আওয়াজ হয়ে গেছে ক্ষীণ । এবার যে ছেলেটি জলে ডুবেই 
মারা যাবে । পুকুরের পাড়ে এত পুলিশ দাঁড়িয়ে আছে যে, কেউ ওদিকে যেতে সাহস পাচ্ছে না । 

ভরত তীরবেগে ছুটে সেই পুলিশদের ভেদ করে ঝাঁপিযে পড়ল জলে । চিত্তরঞ্জন ডুবে যাবার 
ঠিক আগের মুহুর্তে তার জামার কলার ধরে টেনে তুলল । ভরতের কাঁধে পুলিশের লাঠির একটা 
বাড়ি পড়ল, ভরত গ্রাহ্য করল না, চিত্তরঞ্জনকে নিয়ে সে সাঁতিরাতে লাগল পুকুরের অন্য পাড়ের 
দিকে । চিত্তরঞ্জন একেবারে জ্ঞান হারায়নি, আচ্ছন্ন গলায় বলল, জেলে নিয়ে যাচ্ছ ? আমি জেলে 
যাব না । আমাকে মেরে ফেল ! আমাকে মেরে ফেল ! বন্দেমাতরম ! 

ভরতও তার সঙ্গে গলা মিলিয়ে বল্ল, বন্দেমাতরম ! 

কিছুটা দূরে কৃষ্ণকুমার মিত্র এক কনস্টেবলের হাত থেকে লাঠি কেড়ে নিয়েছেন। অন্য 
কয়েকজন পুলিশ তাঁকে মারতে আসতেই তিনি বললেন, সাবধান ! এরপর কিন্তু রক্তগঙ্গা বয়ে 


যাবে ! 
৬২৪ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কেম্প সাহেব তক্ষনি এসে পড়ল সেখানে ৷ কৃষ্ণচকুমার বললেন, আপনি কী করছেন বুঝতে 
পারছেন না ! পুলিশদেব লেলিয়ে দিয়েছেন, মানুষজন যেরকম ক্ষেপে উঠছে, এর পর যে-কোনও 
মুহুর্তে এখানে বিবাট মাবামাবি শুরু হয়ে যাবে । 

কেম্প বলল, দোষ তো আপনাদেরই । আমার কথা শোনেননি । 

কৃষ্ণকুমাব ধমক দিযে বললেন, এই সেপাইটা আমাদের ব্রজেন গাঙ্গুলিকে মাথা ফাটিয়ে অজ্ঞান 
কবে দিয়েছে । গভর্নমেন্টেব এবকম নির্দেশ আছে ? 

সুরেন্্রনাথ সেখানে এসে পড়ে বললেন, শিগগির এই অত্যাচাব থামান । বন্দেমাতবম বললে 
গ্রেফতাব করার কথা, এবকমভাবে মারধরের আদেশ কে দিয়েছে ? যদি মনে করেন আমাদের 
গ্রেফতার করুন । 

কেম্প বলল, ঠিক আছে, আপনাকে গ্রেফভাব করলাম । 

কষ্ণকুমাব এবং অন্যান্য নেতারাও বলে উঠলেন, আমাদেরও গ্রেফতার ককন । আমরা দায়িত্ব 
নিতে চাই । 

কেম্প কিন্তু শুধু সবেন্দ্রনাথকে ধবে নিযে চলল, অন্য নেতাবাও চললেন ম্যাজিষ্ট্রেটেব বাংলোব 
দিকে | 

এ দিকে মিছিলে সামনে দিকটা বন্দেমাতবম ধ্বনি দিতে দিতে সভামণ্ডপে পৌছে গেছে । 
বসুল সাহেবকে সভাপতিন আসনে বসিয়ে সভাব কাজ শুরু কবে দেওয়! হল । অনেকেরই ধারণা, 
পলিশ খেবকম আচবণ শুর কবেছে, তাতে এই সভাও হয়তো বন্ধ করে দিতে চাইবে । তার আগে 
যতক্ষণ চালানো যায । সুবেন্্রনাথ গ্রেফতার হযেছেন শুনে সকলেই দারুণ উত্তেজিত । বিভিন্ন বক্তা 
তীব্র ভাষায় বক্তা শুক করালেন । 

কিছুক্ষাণেব মধোই মনোবঞ্জন গুহঠাকুবতা তাঁব পত্র চিত্তবঞ্জনকে নিয়ে উপস্থিত হলেন সেখানে । 
চিত্তবঞ্জানেৰ মাথায় ব্যান্ডেজ বাধা, গায়েব জামা রক্তাক্ত । তিনি চেঁচিয়ে বললেন, আমার ছেলের এই 
ধঞ্তপাত কি বৃথা যাবে ? 

সহ কঠে পবণি উঠল, না,না। 

ভি/ডব মধ। থেকে কাবা যেন বলল, প্রতিশোধ চাই । প্রতিশোধ চাই । বক্তের বদলে বক্ত ! 

আব কিছুম্দণ পৰে খ্বব পাওয়া গেল, বেশি গোলমালেব আশঙ্কায় ম্যাজিস্ট্রেট সাহেব 
সুপেন্দনাথকে বাপাগাবে না পাগিমে জামিনে মুক্তি দিষেছে। স্বেচ্ছাসেবকরা সুবেন্দ্রনাথকে নিয়ে 
আসছে সভায | বক্তা ‘থামে গেল ৷ সকলে উন্মুখ হযে তাকিষে বইল পথের দিকে । সুবেন্দ্রনাথ 
এসে সৌছতেই বহু লোক ছুটে গেল তাঁব পদধূলি নিতে । সভাস্থল বন্দেমাতরম ধ্বনিতে কম্পিত 
হতে লাগল | 

সরেদ্্রনাথ মঞ্চে উঠে বললেন, ববিশালেব সাধাবণ মানুষ আজ যে মনোবলের পরিচয় দিয়েছে তা 
অভূতপূর্ব । আজ নতুন কবে বযকটেব শপথ নিতে হবে । যদি বেশি সময় না পাওয়া যায়, তাই 
আমি এখনই শপথবাকা পাঠ কবছি, আপনাবা সবাই সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন । “জগদীশ্বর ও 
জন্মভূমিৰ নামে প্রতিজ্ঞা কবিতেছি যে, আমবা সাধ্যমতো বিদেশি পরিত্যাগ এবং স্বদেশি দ্রব্য ব্যবহার 
কনিব | কোনও অত্যাচ' বই আমবা নতি স্বীকার করিব না|” 

সভাপতি রসুল সাহেব উঠে দাঁডিযে বললেন, বেশি সময় পাওয়া যাবে না, এই আশঙ্কা করা 
হচ্ছে । তাই আমিও আগেভাগেই একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। বয়কট প্রসঙ্গে 
হিন্দু-মুসলমান সহযোগিতা সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে । আমি মনে করি, হিন্দু ও মুসলমান এই উভয় 
জাতি অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ । আমরা এক জননী ও জন্মভূমির সন্তান। এবং আমাদের রাজনৈতিক 
স্বার্থ হিন্দুর সঙ্গে অভিন্ন | ধর্ম সম্বন্ধীয ব্যাপারে আমাদের স্বার্থ চিন, তুরস্ক ও জাঞ্জিবার দেশীয় 
সহযাত্রী ! 

হিন্দু-মুসলমান নিবিশেষে সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানাল তাঁকে । বরিশাল শহরে বেশ 


৬২৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিছু খ্রিস্টান রয়েছে, তাবাও এসেছে, সভাস্থলেব এক দিক থেকে সেই খ্রিস্টানরাও উঠে দাঁড়িয়ে 
সহমত জানাল | তারপব একের পব এক বক্তা উঠে বর্ণনা দিতে লাগলেন সরকারি দমন নীতির । 

কলেজ প্রাঙ্গণে যখন এই সভা চলছে, সেই সময় কীর্তনখোলা নদীতে একটি নৌকোয় এসে 
পৌঁছলেন রবীন্দ্রনাথ । তিনি ত্রিপুরা রাজ্যে গিয়েছিলেন রাজকার্যের এক সংকটে মহারাজ 
রাধাকিশোরকে পরামর্শ দিতে । সেখান থেকে কুমিল্লা হয়ে আসায়, আসতে তাঁর কিছুটা দেরি হয়ে 
গেছে । বরিশালে রাজনৈতিক সম্মেলনের সঙ্গে সঙ্গে একটি সাহিত্য সমাবেশও হবে, তিনি সেই 
সমাবেশের সভাপতি । সাহিত্যের মাধ্যমেই বিভক্ত বাংলার এক্য বেশি করে প্রতিষ্ঠা করা যাবে । 

লাখুটিয়ার জমিদার দেবকুমার রায়চৌধুরী রবীন্দ্রনাথকে আতিথ্য দেবেন । আগে থেকেই ঠিক 
হয়ে আছে, রবীন্দ্রনাথ জল ভালবাসেন বলে শহরের মধ্যে না গিয়ে তিনি নদীর ওপর একটা 
বজরাতেই থাকবেন । নৌকো ছেড়ে সবেমাত্র বজরায় এসেছেন রবীন্দ্রনাথ, বিশ্রামেরও সময় 
পেলেন না, স্বেচ্ছাসেবকরা ছুটে এসে তাঁকে আজকের ঘটনার বিবরণ জানাল । গোখা পুলিশ শহরে 
তাণ্ডব শুরু করেছে, শিশু-বৃদ্ধ নির্বিশেষে অনেককে আহত ও অজ্ঞান করে দিয়েছে তো বটেই, আগুন 
লাগিয়ে দিয়েছে বু দোকানে । এরই মধ্যে সভা চলছে । আপনি শিগগির সেখানে চলুন ! 

রবীন্দ্রনাথ সব শুনলেন । তারপর বললেন, না, আমি যাব না। 

একজন স্বেচ্ছাসেবক বলল, সে কী, আপনি যাবেন না ? লোকজন মহা উত্তেজিত হয়ে আছে । 
আপনার কথা শুনলে তাবা প্রেরণা পাবে । 

রবীন্দ্রনাথ বললেন, আমি সাহিত্য সভার জন্য এসেছি। রাজনৈতিক সভায় তো বক্তৃতা দেবার 
কথা ছিল না আমার | 

স্বেচ্ছাসেবকটি বলল, এমন যে ব্যাপার হবে, কেউ কি জানত ? কলকাতায় রাখিবন্ধনের দিন 
আপনি যেমন মিছিল করেছিলেন, এখানে আজ যদি আপনি একবার গিয়ে দাঁড়ান, হাজার হাজার 
মানুষ আপনাকে অনুসরণ কববে । 

রবীন্দ্রনাথ বললেন, এখন বহু স্থানেই মিছিল হয় । আমার আর মিছিলে দাঁড়াবার প্রয়োজন দেখি 
না। 

তবু স্বেচ্ছাসেবকরা পীড়াপীড়ি করতে লাগল, একবার চলুন, একবার চলুন । একজন বলল, 
আমরা আপনাকে ঘিরে থাকব । আপনার ধারেকাছে কেউ আসতে পারবে না। পুলিশ যদি লাঠি 
তোলে, আমরা মাথা পেতে নেব । 

রবীন্দ্রনাথ চুপ করে রইলেন | 

সেই রাখিবন্ধনের মিছিলের পর রবীন্দ্রনাথ আর বিশেষ কোনও প্রতিবাদ মিছিলে যাননি, 
সভাসমিতিতেও যান না । অনেকের ধারণা হয়েছে, রবীন্দ্রনাথ ইচ্ছে করে নেতৃত্ব থেকে সবে 
যাচ্ছেন। তা কি কোনও ভয়ে ? দু'একটি সভায় এ নিয়ে তাঁর নামে বক্রোক্তিও করা হয়েছে, তাও 
রবীন্দ্রনাথের কানে এসেছে । 

রবীন্দ্রনাথ সত্যিই উৎসাহ হারিয়ে ফেলেছেন অনেকখানি । জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের 
ব্যাপারে তিনি অনেকখানি ভূমিকা নিয়েও এখন আর মন লাগাতে পারছেন না। অন্য অনেকের 
কথাবাতা বা কার্যকলাপের সঙ্গে তিনি একমত হতে পারেন না, অতিরিক্ত বাগাড়ম্বর বা আস্ফালন তাঁর 
চরিত্রবিরোধী । দেশের স্থায়ী মঙ্গলের জন্য কিছু করতে গেলে ধীর স্থিরভাবে এগোতে হয় । কিন্ত 
অনেক নেতা গভর্নমেন্টের বিরুদ্ধে স্পর্ধা প্রকাশকেই বড় করে দেখছেন । জাতীয় বিদ্যালয় স্থাপন 
যেন সেই স্পর্ধা প্রকাশেরই একটা উপলক্ষ । 

বয়কট আন্দোলন যেদিকে মোড় নিয়েছে, সেটাও তাঁর পছন্দ নয় । জোর-জুলুম-জবরদস্তি চলছে 
অনেক জায়গায়, তা উনি সমর্থন করতে পারছেন না। বিভেদ তৈরি হচ্ছে দুই সম্প্রদায়ে । তিনি 
‘শিবাজী উৎসব’ নামে কবিতা লিখে দিয়েছিলেন, তখন বুঝতে পারেননি, এই উৎসবের নামে ভবানী 
মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হবে । যারা মূর্তি পূজক নয়, তারা এই উৎসব-সভায় যাবে কেন? 
তিনি নিজেও যান না সেইজন্য । 


৬২৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ববীন্দ্রনাথকে চুপ কবে থাকতে দেখে দেবকুমাব রাযচৌধুরী বলল, রবিবাবু, কাল সাহিত্যবাসর 
হবে কি না ঠিক নেই । আজ যা কাণ্ড হল, কাল কি সভা করা যাবে ? আপনি ববিশালে এসেছেন, 
লোকে আপনাব মুখ থেকে কিছু শুনতে চায় । আপনি আজকের সভাতেই কিছু অন্তত বলুন । 

ববীন্দ্রনাথ বিবক্তির ভাব যথাসম্ভব গোপন কবে বললেন, দেবকুমার, আমি কোনও জনম্মেই লিডার 
বা জনসঙ্বেব চালক নই, আমি ভাট মাত্র, যুদ্ধ উপস্থিত হলে গান গাইতে পারি, যদি আদেশ দেবার 
কেউ থাকেন, তাঁব আদেশ পালনেও প্রস্তুত আছি । দেশীয় বিদ্যালয় যদি সত্যিই কোনওদিন গড়া 
হয়, তাব সেবাকার্যের জন্য যদি আমাকে আহ্বান জানানো হয়, আমি অবশ্যই যাব | কিন্তু নেতা হবার 
দুরাশা আমাব একেবাবেই নেই । যাঁরা নেতা বলে পবিচিত তাঁদের আমি নমস্কার করি । ঈশ্বর তাঁদের 
শুভবুদ্ধি দিন ৷ 

একটু থেমে তিনি আবাব আপন মনে বললেন, যে অগ্নিকাণ্ড চলছে, তাতে আমি উন্মত্ত হতে 
পাবব না । যতদিন আযু আছে, আমাব নিজস্ব প্রদীপটি জ্বেলে পথের ধারে বসে থাকব । 

আর একদল স্বেচ্ছাসেবক এই সময় ছুটতে ছুটতে এসে বলল, সভা ভেঙে গেছে, পুলিশ জোর 
করে সভা বন্ধ করে দিযেছে ৷ 

দেবকুমাব বলল, সেকা ৷ সভামণ্ডপেব মধ্যেও পুলিশ লাঠি চালিয়েছে ? নেতাদের মেরেছে? 

একজনের মুখ থেকে পর্ণ বিববণটি জানা গেল ! পুলিশ সভাস্থলে লাঠি চালায়নি বটে, কিন্তু 
বক্তৃতা চলাকালান সার্জেন কেম্প গটমট করে এসে মঞ্চে উঠে পড়েছিল । সভাপতিকে সে বলেছে, 
শহরে আইন শৃঙ্খলাব গণ্ডগোল দেখা দিযেছে। সরকাব এর প্রশ্রয় দিতে পারে না। এই সভা 
চলতে পাবে । কিন্তু উদ্োোক্তাদেব কথা দিতে হবে, সভা শেষে সবাই চুপচাপ ফিরে যাবে, আর 
কোনও মিছিল হবে না, কেউ বন্দেমাতবম ধ্বনি দিতে পাববে না রাস্তায় । 

সভাপতি বললেন, সভায এত লোক, তাবা এখান থেকে বেরোবাব পর শ্লোগান দেবে কি না, সে 
দাযিত্ব আমবা কী কবে নেব । 

কেম্প বলল, আপনাদের সে দাধিত্ব নিতেই হবে । নচেৎ, আপনারা সভা বন্ধ কবে দিন, আমরা 
সব লোকদেব বাব কবে দেবাব বাবস্থা কবছি। 

অনা নেতাবা সমস্বরে বলে উঠলেন, আমরা পুলিশের সঙ্গে কোনও চুক্তি করতে রাজি নই । 
আমবা সভা চালিয়ে যাৰ । পুলিশ কা করবে, জোর কবে আমাদের তাড়াবে ? 

কেম্প বলল, সে বকম হলে আমি বলপ্রয়োগে বাধ্য হব । 

তখনও কযেকজন বললেন, তা হলে চলুক সভা । দেখি, পুলিশ কত মারতে পারে । 

বড় বকমেব গণ্ডগোলেব আশঙ্কায় সুরেন্দ্রনাথ সভা বন্ধ কবে দেবার প্রস্তাব দিয়ে, অন্যদের বুঝিয়ে 
সুঝিষে বাজি কবালেন । কোনও কোনও নেতা ফিরে গেছেন কাঁদতে কাঁদতে । যোগেশ চৌধুরী 
সকলকে বলেছেন, এই সভা ভাঙল, এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে সভা হোক । চতুর্দিকে আগুন 
জ্বলুক, সে আগুনে চিরদিনেব মতো বিলেতি জিনিস দগ্ধ হোক ! কৃষ্ণকুমার মিত্র কিছুতে যেতে 
চাইছিলেন না, তিনি বাধবাব বলছিলেন, পুলিশ আমাকে মেরে তাডাক ! লাঠি মারুক ! গুলি করুক ! 
বন্ধুরা জোব কবে তাঁকে টেনে নিয়ে গেছে । 

একজন ব্বেচ্ছাসেবল বলল, আমি নিজের কানে শুনলাম, ভূপেন বোস বিড়বিড় করে বলছেন, 
আজ থেকে ভাবতবর্ষে ইংবেজ বাজত্বেব অবসান শুক হল ! 

আব একজন বলল, শহাবেব বাস্তায় এখন আব একটাও লোক নেই । শুধু পুলিশ ! 

দেবকুমার বলল, এবপব কালকেব সাহিতাবাসরেব কি কোনও আশা বইল ? 

ববীন্দ্রনাথ দু' দিকে মাথা নাডলেন । সভাপতির অভিভাষণ তিনি প্রবন্ধাকারে লিখে এনেছিলেন, 
কুতাব পকেট থেকে সেই লেখাটি বার করে রাখলেন বাক্সের মধ্যে । তারপর বললেন, দেববাবু, এ 
যাত্রা আর বরিশালের মাটিতে আমার পা দেওয়া হল না। আমার ফেরার ব্যবস্থা করো । আমি 
ভোররাত্রেই ফিরতে চাই | 

বারীন, হেম, ভরতাদেব দল এসে সন্ধেবেলা দাঁড়িয়েছে খেয়াঘাটে । ঝালকাঠিতে হেমের এক 


৬২৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আত্মীয় থাকে, সেখানে সবাই রাত্রি যাপন করবে । অরবিন্দ রয়ে গেছেন রসুল সাহেবের সঙ্গে 
এখানকার অতিথিশালায় । 

চিত্তরঞ্জনকে পুলিশ মারছে দেখে যে যুবকটি পুলিশকে মারার জন্য ছুটে যাচ্ছিল, সেও খেয়াঘাটে 
দাঁড়িয়ে আছে । সে বেশ স্বাস্থ্যবান, সুপুরুষ । বারীন তার কাছে গিয়ে বলল, নমস্কার, আজ আপনার 
সাহস দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনার সঙ্গে আলাপ করতে এলাম । আমার নাম 
বারীন্দ্রকুমার ঘোষ, আপনার নাম জানতে পারি ? আপনি কি কোনও সমিতির সদস্য ? 

যুবকটি বলল, না, আমি কোনও সমিতিতে নেই । এমনিই মিটিং শুনতে এসেছিলাম । আমাব 
নাম উল্লাসকর দত্ত । 

বারীন তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, যে গোখাটা চিত্তবঞ্জনকে পেটাচ্ছিল, সে তো 
সামান্য একটা সেপাই । ওকে মেরেই বা কী হবে? ও তো একটা চুনোপুঁটি । মারতে হলে ওব 
বাবাকে মারা উচিত । 

উল্লামকর ঠিক বুঝতে না পেরে ভুকুঞ্চিত করে বলল, ওর বাবা ? সে কে? ওঃ হো, সার্জেন 
কেম্প ? 

বারীন মাথা নেডে বলল, না । সেপাইরা যদি চুনোপুটি হয়, তা হলে কেম্পবা হল কই-খলসে । 
বাবারও বাবা থাকে । যেমন রাঘব বোয়াল । গভর্নর ব্যামফিল্ড ফুলার । তার নির্দেশেই তো এইসব 
অতাচাব চলছে । তাকে মারতে পারবেন ? 


৮০ 


সাপ্তাহিক ‘যুগাস্তব’ পত্রিকাকে কেন্দ্র করে প্রাক্তন গুপ্ত সমিতির সদস্যবা একে একে জড়ো হতে 
লাগল । বারীনই পত্রিকাটির মূল সংগঠক, সম্পাদনার অনেকখানি দাযিত্ব নিয়েছে ভূপেন দত্ত । 
দেবব্রত, সত্যেন, কানাই, নরেন গোঁসাই, উপেন এরকম অনেকেই কিছু কিছু লেখে, কোনও 
লেখাতেই লেখকের নাম থাকে না । ভরত আর হেম নিয়মিত আসে । পত্রিকার অফিসে কাজেব 
সঙ্গে সঙ্গে আড্ডাও চলে অবিরাম । সবাই মিলে দু পযসা-তিন পয়সা চাঁদা দিযে আনানো হয মুডি 
আর বেগুনি-ফুলুরি, সেই সঙ্গে ভাঁড়ের পর ভাঁড় চা। 

চাঁপাতলায় কানাই ধরেব গলিতে একটা ছোট বাড়ি ভাড়া নেওয়া হয়েছে । নীচের তলায় প্রেস, 
ওপরতলায় তিনটি ঘরের মধ্যে একটিতে অফিস, অন্যটিতে একটি চৌকিব ওপর বিছানা পাতা, সে 
বিছানা কখনও গোটানো হয় না, বালিশ দুটি তেল চিটচিটে হয়ে গেছে, এই বিছানার ওপরে বসেই 
সকলে গল্প-গুজব-তকতির্কি করে, অধিক রাত্রি হলে দু-তিনজন ওখানে থেকেও যায় । অন্য কুঠরিটা 
কিছুটা রহস্যময়, সব সময় তালা বন্ধই থাকে, তার চাবি থাকে শুধু দেবব্রতর কাছে ' ওই ঘরটি 
সম্পর্কে অন্যরা কৌতূহল প্রকাশ করেন, বারীন শুধু মুচকি হেসে দেবব্রতর দিকে তাকায় । দেবব্রত 
কিছুই বলে না। 

ক্রমে জানা গেল, ওই বন্ধ কুঠরিতে বন্দুক-পিস্তল সংগ্রহ করে রাখা হচ্ছে! উপযুক্ত সময়ে 
গোপনে গোপনে ওই সব অস্ত্র বিভিন্ন কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে । এইবার শুরু হবে 
সত্যিকারের বিপ্লব । | 

হেম বরাবরই নিজের কাছে পিস্তল রাখে | অস্ত্র আইন সে গ্রাহ্য করে না, আগ্নেয়ান্ত্রের প্রতি তার 
খুব ঝোঁক । এখানে কী ধরনের অস্ত্র মজুত করা হচ্ছে, তা দেখার জন্য সে বারীনকে পীড়াপীড়ি 
করে । বারীন বলল, দেখো ভাই, এখানকার কথা পাঁচ কান হোক আমি তা চাই না। তা ছাড়া এসব 


৬২৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


জোগাড করতে অর্থ ব্যয় হচ্ছে, যদি কোনও বিপ্লবী এখান থেকে অস্ত্র নিতে চায়, তাকে দাম দিতে 
হবে । হেম সঙ্গে সঙ্গে বলল, আমাদের মেদিনীপুর সমিতির জন্য একটা অস্ত্র চাই, আমি দাম দিতে 
রাজি আছি । 

শুধু হেমের সামনে এক রাত্রে সেই ঘরের চাবি খুলল দেবব্রত । সে ঘরে কোনও আলো নেই। 
দেবব্রত একটা রিভলবার তুলে দিল হেমের হাতে ৷ হেমের অভিজ্ঞতা আছে, হাতে নিয়ে বুঝল, 
সেটা বেশ পুরনো ধরনের, ঠিক মতন গুলি বেরুবে কি না সন্দেহ। তবু সে জিজ্ঞেস করল, আর 
নেই ? বারীন বলল, যত চাও তত পাবে, তুমি তো একখানাই চেয়েছ ! হেম বলল, না, আমার অন্তত 
চাব-পাঁচখানা লাগবে, সব দাম আমি মিটিয়ে দেব । তখন বারীন আমতা আমতা করে বলল, এখনই 
তোমাকে দেখানো যাবে না । ঠিক আছে, তুমি অডরি দিয়ে কিছু অগ্রিম দিয়ে যাও, কিছুদিনের মধ্যেই 
ব্যবস্থা হয়ে যাবে ! 

এই একটিমাত্র জং ধরা রিভলবারের জন্য এত সতর্কতা ! এই দিয়ে বিপ্লব শুরু হবে ! হেম 
নিঃশব্দে হাসল | বারীন অতিশযোক্তিতে ওস্তাদ ! 

আব কিছুদিন পরে কিন্তু বারীন তাক লাগিয়ে দিল । সকলকে ছাদে ডেকে নিয়ে দুটি গোলাকার 
লোহার বল দেখাল । এব নাম বোমা | বাবীন সবিস্তারে বোঝাল, এই বোমা পুঁতে দিয়ে বিস্ফোরণ 
ঘটালে বেললাইন উডে যাবে, কোনও বাড়ির মধ্যে ফাটালে সে বাড়ি ধ্বংস হয়ে যাবে, সেখানকার 
কেউ প্রাণে বাঁচবে না। 

এ রকম বোমা কেউ আগে দেখেনি । বারীন এ বোমা পেল কোথা থেকে ? 

বারীন সব সময় রহস্য করতে ভালবাসে | মাথা দুলিযে বলল, সে এক জায়গা থেকে পেয়েছি । 
আবও পাওয়া যাবে, আবও তৈবি হবে । 

একট পরে সে নিজেই জানাল যে নেপালের রাজার অস্ত্রশস্ত্র তৈরির কারখানার প্রধান মিস্তিরি 
একজন বাঙালি | তাকে হাত কবে তাব কাছ থেকে এই বিদ্যে সে মেরে দিয়েছে ! 

সেই মিস্তিরিব কাছ থেকে এ বিদো শিখে নিয়ে বারীন নিজেই বানিয়েছে ? তা অবশ্য নয় । এক 
কলেজেব কেমিস্ট্রির ছাত্রেব সে সাহায্য নিয়েছে । 

হেমেব সন্দেহপ্রবণ মন । সে জিজ্ঞেস করল, এ বোমা যে ফাটবে, তার প্রমাণ কী ? 

বারীন একটা বোমা থেকে কিছুটা মশলা বার করে এনে দেশলাই কাঠি জ্বেলে দিল । অমনই 
সেই মশলা জ্বলে উঠল দপ করে । অনেকটা তুবড়ির বাজির মতন । 

বাবীন বলল, লোহার খোলের মধ্যে যখন ফাটবে, তখনই বিস্ফোরণ হবে । সেটা তো আর 
এখানে দেখানো সম্ভব নয ' যথাসময়ে দেখতে পাবে । 

বাবীন সেই বোমা দুটি কিছু কিছু ধনী ব্যক্তিকে দেখিয়ে মুগ্ধ-বিহৃল করে দিয়েছে । হ্যা । এবারে 
বাঙালির হাতে একটা অস্ত্র এসেছে বটে । এ দিযে ইংবেজদেব সঙ্গে লড়াই করা যাবে । 

ধনী বাক্তিবা নিজেদেব স্বার্থেই বাজভক্ত হয় । কিন্তু ইদানীং স্বদেশি ভাবের জোয়ার এসেছে, কিছু 
কিছু ধনী ব্যক্তিব মনেও ইংরেজের বিকদ্ধে ক্ষোভ জমা হয়েছে । সিপাহি বিদ্রোহের পর, মাঝখানের 
এতগুলি বছবে ইংরেজ সবকাবের এমন হিংস্র রূপ দেখা যায়নি । অল্সবয়েসী ছাত্রদের ওপর নৃশংস 
অত্যাচাব চলছে গ্রামে ঞ্জ । এমনকী ভদ্রলোক, মধ্যবিত্ত শ্রেণীর নেতাদের ওপরও লাঠি চালিয়ে 
মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশ । বরিশালের ঘটনায় অপমানিত বোধ করেছে সারা দেশবাসী । বরিশালে 
এখনও পিট্রনি-কর চলছে । সাধারণ মানুষও এখন উত্তেজিত হয়ে আছে দেখে ধনী মানুষদেরও মনে 
হচ্ছে, ইংরেজেব রাজত্ব শেষ হওয়ার পালা এখন শুরু হয়ে গেছে । 

বারীনের ওই বোমা দেখে কয়েকজন ধনী বাক্তি বলেছে, তোমরা যদি ইংরেজের ওপর প্রতিশোধ 
নিতে পারো, তা হলে টাকা পযসার অভাব হবে না । আমবা সাহায্য করব । কেউ কেউ দু হাজার- 
পাঁচ হাজাব টাকা সাহায্যের প্রতিশুতি দিয়েছে, সুরেন ঠাকুর অগ্রিম দিয়েছে এক হাজার টাকা । 

'যুগান্তব” সাপ্তাহিকটি কয়েক সংখ্যার মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বেশ । ঢাক ঢাক গুড় গুড় 
নেই । গরম গরম উত্তেজক রচনা এতে প্রকাশিত হয় । বিপিনচন্দ্র পালও ইংরিজিতে “বন্দেমাতরম 


৬২৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নামে একটি পত্রিকা প্রকাশ করেছেন, যার প্রধান লেখক অরবিন্দ ঘোষ । তিনি বারীনের কাগজেও 
লেখা দেন, তবে তিনি বাংলায় লিখতে পারেন না, তাঁর ইংরেজি লেখা অনুবাদ করে নেওয়া হয় | 

“যুগান্তর-এর লেখকদের সাহস দিন দিন বাড়ছে। তীব্র সরকার-বিদ্বেষী সুর ফুটে ওঠে বিভিন্ন 
রচনায় । ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে ইংরেজ বিতাড়নের কথা কেউ আগে উচ্চারণ করেনি, এই 
লেখকবা জ্বলন্ত ভাষায় প্রকাশ করতে লাগল যে এ দেশের দুঃখ, দুর্দশা, দারিদ্রের মূল কারণ ইংরেজ 
শাসন | ইংরেজরা এ দেশকে পদানত করার আগে সকল মানুষেরই খাদ্যবাস্ত্রর সংস্থান ছিল, 
শান্তি-শৃঙ্খলা ছিল, সমৃদ্ধি ছিল, এই মিথ্যে সুখচ্ছবিও ফোটানো হতে লাগল । দেশ স্বাধীন হলে 
নুনের ওপর ট্যাক্স থাকবে না, কাপড়ের ওপর ট্যাক্স থাকবে না, জিনিসপত্র সুলভ ও শস্তা হয়ে যাবে, 
সকলেই দু বেলা পেট ভরে খাবার পাবে, পরিধেয় বস্ত্র পাবে, তার চেয়েও বড় কথা আত্মসম্মানের 
সঙ্গে মাথা উচু করে থাকতে পারবে, এই সব বোঝানো হতে লাগল সাধারণ মানুষকে । 

পত্রিকায় জ্বালাময়ী ভাষায় আর্টিকেল লিখে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু তাতে 
কাজের কাজ কী হয় ? ইংরেজ সরকারও এ সব লেখা নিয়ে মাথা ঘামাচ্ছে না । তারা কী ভাবছে, এ 
সবই দুর্বলের আস্ফালন ! হেম মাঝে মাঝেই এ প্রশ্ন তোলে । 

একদিন মধ্যরাত্রে বারীন একটা গোপন সভা ডাকল । সকলকে জানানো হয়নি, শুধু দেবব্রত, 
সত্যেন, হেম আর ভূপেন সেখানে উপস্থিত । বারীন বলল, তোমরা কিছু একটা শুরু করার জন্য 
অস্থির হযে আছ, আমি জানি । আমার নিজেরও একই অবস্থা । এইবার সময় এসেছে । আমি 
আমাদের প্রধান নেতার কাছ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা করছিলাম, সেই নির্দেশ পেয়ে গেছি, 
আব দেরি করা চলবে না। তোমরা সবাই জানো, সারা বাংলা জুড়ে যে পুলিশি তাণ্ডব চলছে, তার 
মূলে কে ! নতুন প্রদেশের গভর্নর ব্যামফিলড ফুলার । এমনকী পূর্ববঙ্গে যে হিন্দু-মুসলমানের দাঙ্গা 
হচ্ছে, তার পেছনেও আছে সরকারের উস্কানি । নির্লজ্জভাবে তারা হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ 
সৃষ্টি করছে। ফুলার সাহেবকে এর শাস্তি পেতেই হবে । আমরা আজ এই সভায় তার প্রাণদণ্ড 
দেব ! 

সত্যেন বলল, ঠিক আছে। দিলাম তার প্রাণদণ্ড । তারপর সেটা একসিকিউট করা হবে কী 
করে? 

বারীন বলল, আমরাই একসিকিউট করব । 

দেবব্রত বলল, যে-সে লোক নয়। প্রথমেই গভর্নর ! সব সময় সেপাই-সান্বীরা তাকে ঘিরে 
থাকে । দুর্ভেদ্য মিকিউরিটি । তা ভেদ করে তার সামনে পৌঁছনো যাবে কী করে? 

বারীন বলল, সে স্ট্যাটেজি আমি ঠিক করেছি, পরে বলছি । আগে বলো, তোমরা সবাই এই 
প্রাণদণ্ডের ব্যাপারে একমত কি না। 

কেউ আপত্তি জানাল না। শুধু দেবব্রত বলল, আমারও অমত নেই । কিন্তু একটা প্রশ্ন আছে । 
এ কাজে অনেক বিপদের ঝুঁকি নিতে হবে । সর্বশক্তি নিয়োগ করতে হবে । তারপরেও ধরা যাক 
আমরা সফল হলাম । কিন্ত একজন গভর্নরকে মেরে কী লাভ হবে ? তার বদলে আর একজন নতুন 
গভর্নর আসবে । সে হয়তো আরও কঠোর দমননীতি চালাবে । 

বারীন বলল, লাভ হবে এই যে, ইংরেজ বুঝবে, বাঙালির প্রত্যাঘাত করার সাহস ও শক্তি আছে। 
ইংরেজের দমননীতি আমরা সহ্য করব না। এত বড় ঘটনা সব সংবাদপত্রে ছাপা হবে, পাবলিসিটি 
হবে । সারা দুনিয়া জানবে । ইংরেজ তাতে ভয় পেতে বাধ্য হবে । 

দেবব্রত বলল, সাহেব হত্যার পরিণাম কী হয় জানো নিশ্চয়ই । মহারাষ্ট্রে চাপেকর ভাইদের ফাঁসি 
হয়েছিল । ইংরেজ সরকার আমাদেরও খুঁজে বার করবে, কারুকে ছাড়বে না । 

বারীন বলল, আমরা অনেক সাবধানতার সঙ্গে এগুবো । তবে ওদের একজনের প্রাণের বিনিময়ে 
আমাদেরও একজনকে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে । একজনের বদলে একজন | এবার 
আমাদের লাইন অব আ্যাকশন কী হবে জানাচ্ছি । প্রথমে একজন দূর থেকে ছোটলাট ফুলারকে 
অনুসরণ করবে কয়েকদিন ধরে । তার ডেইলি হ্যাবিট কী সেটা বুঝে নেবে । অথাৎ সে কখন বাড়ি 


৬৩০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থেকে বেরোয়, কোথায় যায়, গাড়িতে কে কে থাকে এই সব জানা দরকার । তারপর সে ঠিক কোন 
জায়গায় ছোটলাটের গাড়ির খুব কাছাকাছি যাওয়া যায়, সেটা ঠিক করে নেবে । তারপর তাকে 
সাহায্য করার জন্য আমাদের আর একজন যাবে । এই দ্বিতীয়জনকে আযাকচুয়াল খুনের কাজটা 
করতে হবে । একে স্থানীয় লোকেরা আগে দেখেনি, তাই তাকে কেউ চিনতে পারবে না। আর 
প্রথমজন কাজের আগেই সরে পড়বে । 

সত্যেন বলল, তা হলে দ্বিতীয়জন, যে খুনটা করবে, তার হাতেনাতে ধরা পড়ার খুবই সম্ভাবনা । 

বাবীন বলল, হ্যা, তা ঠিক । ধরা পড়লেই তাকে আত্মহত্যার জন্য রেডি থাকতে হবে । ফাঁসির 
দড়িতে ঝোলান বদলে সে নিজেই দেশের জন্য প্রাণ দেবে । ওই যে বললাম, একজনের বদলে 
একজন ' ফুলারকে যে মাববে, সে নিজে প্রাণ দিলেও চিরকালের জন্য ইতিহাসে তার নাম লেখা 
থাকবে । 

দেবব্রত বলল, ফুলার এখন শিলং-এ । 

বারীন বলল, সেইটাই তো সুবিধে ৷ গরমকালটা ওই হারামজাদা শিলং-এই থাকবে । শিলং-এ 
আমার সেজদাব শ্বশুরবাডি, বউদি সেখানেই আছেন । সেজদা চিঠি লিখে দিলে আমি শরীর 
সাবাবাব অজুহাতে ওখানে গিয়ে থাকব কিছুদিন । এতে কারুর সন্দেহ করার কিছু নেই । আমি 
ফুলাবের গতিবিধির সমস্ত খোঁজখবর নিয়ে তোমাদের জানালেই তোমরা একজনকে পাঠাবে । কাকে 
পাঠাবে, সেটা কি এখনই ঠিক কবে ফেলা যায় ? 

দেবব্রত বলল, লটাবি করলেই হয় । যার নাম উঠবে । 

বারীন বলল, হ্যা, এটা একটা ভাল প্রস্তাব । তা হলে কারুর মনেই কোনও গ্লানি থাকবে না । 
চাব বছর আগে আমরা যে কজন দেশের জনা প্রয়োজনে প্রাণ দেওয়ার শপথ নিয়েছিলাম, তাদের 
মধ্যেই লটারি হোক । 

সত্যেন বলল, দাঁড়াও, দাঁড়াও, হুট করে ওরকম সিদ্ধান্ত নিয়ো না। ধরো যদি দেবব্রতদার নাম 
ওঠে, তাঁকে পাঠানো কি ঠিক হবে ? দেবব্রতদা ধীরস্থির মানুষ, তাঁর কাছে কত ব্যাপারে আমরা 
পবামর্শ নিই | তাঁকে এক্ষুনি মরতে দেওয়া যায় না । এমন একজনকে ঠিক করা উচিত, যার মজবুত 
শরীব, বযেস কম । জোরে ছুটতে পারবে, মারার সময় হাত কাঁপবে না। আমরা যারা পত্রিকাটি 
চালাচ্ছি, তাদের কারুর ওপর ও কাজের ভার দেওয়া ঠিক নয় । 

বারীন বলল, তা হলে সে বকম কাকব খোঁজ করতে হয় । বরিশালে উল্লাসকর দত্ত নামে একটি 
ছেলের সঙ্গে আলাপ হল, খুব সাহসী আর জেদি, দেশপ্রেম বুকের মধ্যে টগবগ করছে, তার সঙ্গে 
যোগাযোগ করব ? 

সত্যেন বলল, তাতে সময লাগবে । আমি একজনের নাম সাজেস্ট করতে পারি । মেদিনীপুরে 
ক্ষুদিরাম নামে একটা ছেলে আছে । দারুণ ডাকাবুকো ছেলে । ওর বাপ-মা নেই, কোনও পিছুটান 
নেই । সাহেবদের ওপরেও খুব রাগ । সে ছেলেটা এর মধ্যে কী কাণ্ড করছে জানো ? ফেব্রুয়ারি 
মাসে মেদিনীপুরে একটা কৃষি-শিল্প মেলা হয়েছিল । সেই মেলার গেটে দাঁড়িয়ে “সোনার বাংলা’ 
নামে একটা নিষিদ্ধ প্যামফ্রেট বিলি করছিল ক্ষুদিরাম । সে প্ল্যামফ্লেটে দারুণ সব ইংরেজ-বিরোধী 
কথা ছিল । একজন হেড কনস্টেবল তার একখানা কাগজ পড়েই দৌড়ে এসে ক্ষুদিরামকে চেপে 
ঘুষি চালিয়ে দিল হেড কনস্টেবলের মুখে । তখন আরও একজন সেপাই ছুটে এল | দৈবাৎ আমি 
সেখানে দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হল, এ ছেলেটা পুলিশকে ঘুষি মেরেছে, এবার তো ওকে 
পেটাতে পেটাতে শেষ করে দেবে ! কিছু না ভেবেই আমি বলে উঠলাম, আরে আরে, উও ডিপটি 
সাহাবকা লেড়কা হায়, উসকো কেঁউ পাকড়ায়া ? এ কথা শুনে সেপাইরা একটু হাত আলগা করতেই 
ক্ষুদিরাম টেনে দৌড় মারল । ছেলেটার দারুণ সাহস ! 

দেবব্রত বলল, এ ঘটনা আমিও শুনেছি । এর ফলে তোমার কেরানিগিরির চাকরিটা গেছে । 
সত্যেন বলল, সে যাক | এই ক্ষুদিরাম ছেলেটার বুকের মধ্যে আগুন আছে। ওকে বড় কাজে 


৬৩১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লাগানো যায় । 

বারীন বলল, ভাল কথা | তুমি ওকে রাজি করাতে পারবে? 

সত্যেন বলল, আমি বললে, সে নিশ্চয়ই রাজি হবে । 

বারীন বলল, ঠিক আছে, তা হলে তুমি ছেলেটাকে কলকাতায় আনিয়ে নাও ! এই বয়েসের 
ছেলেরা অনায়াসে প্রাণ দিতে পারে । 

হেম এতক্ষণ পরে বলল, এখানে আমার একটা বক্তব্য আছে। ক্ষুদিরামের নেহাতই অল্প 
বয়েস। এখনও কৈশোর ছাড়ায়নি, এই পৃথিবীর প্রায় কিছুই সে দেখল না, জানল না । বাপ-মা মরা 
ছেলে ভাল করে খেতেও পায়নি কখনও, জীবনের কিছুই সে উপভোগ করেনি, তাকে আমরা 
জেনেশুনে মৃত্যুর দিকে ঠেলে দেব £ 

বাবীন বিস্মিতভাবে বলল, সে কী ! দেশের জন্য প্রাণ দেবে, সেটা গৌরবের কথা নয় £ 

হেম বলল, হ্যা, সেটা গৌরবের বিষয় হতে পারে অবশ্যই, তার আগে তো জানতে হবে, দেশ 
কাকে বলে ! মানুষ আদর্শের জন্য প্রাণ দেয়, সেই আদর্শটা কী তা জানতে হবে না ? ক্ষুদিরাম তা 
জানে ? ক্ষুদিরাম একটা দুরন্ত, ডানপিটে ছেলে, তার মধ্যে সেই আদর্শ বোধ জাগাতে হবে না ? হুট 
করে তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আমরা সবাই নিরাপদে দূরে বসে থাকব ? আমি এটা কিছুতেই 
মানতে পারিনা । 

বারীন হতাশভাবে বলল, তা হলে তো সব কিছুই পিছিয়ে গেল । আগে সেরকম একজনকে 
তৈরি করে নিতে হবে । 

হেম বলল, না পেছোবে না । তুমি শিলং-এ গিয়ে কাজ শুরু করো, খবর পাঠালেই আমি যাব । 

সবাই সবিস্ময়ে হেমের দিকে ঘুরে তাকাল । 

সত্যেন বলল, তুমি ? পাগল নাকি ! তোমার ছেলেপুলে আছে । 

হেম বলল, একটু আগে লটারির কথা বলা হল | লটারিতে আমার নাম উঠতে পারত ! 

সত্যেন বলল, সেইজন্যই তো লটারির কথাটা বাতিল করেছি। অন্য ছেলে খুঁজতে হবে । তুমি 
বিয়ে করেছ, সংসারী মানুষ । 

হেম বলল, হ্যা, আমি বিয়ে করেছি বটে, ছেলেপুলেও হয়েছে, কিন্তু কিছুতেই সংসারী হতে 
পাবিনি। আমি চলে গেলেও ওদের কিছু ক্ষতি হবে না। ও কাজটা আমিই করব ঠিক কবে 
ফেলেছি। 

এবার সকলে আপত্তি জানাতে লাগল । শুরু হল তর্ক । হেমকে কিছুতেই বাগ মানানো যায 
না। একসময় হেম উঠে দাঁড়িয়ে বলল, শোনো, আমি শেষ কথা বলছি । আমি নিজের সঙ্গে নিজে 
বাজি ধরেছি । ফুলাব সাহেবকে যদি মারতে হয়, তা হলে আমাকেই যেতে হবে । তোমরা যদি বাজি 
না হও, বাবীন যদি আমাকে সঙ্গে নিতে না চায়, তা হলে আমি একাই যাব । নিশ্চিত যাব । 
ক্ষদিরামের মতন ছেলে তোমরা কজন পাবে ? যে আগুন জ্বলবে এরপর, তাতে সংসারী লোকরাও 
বাদ যাবে না! 

এরপর আর কোনও কথা চলে না। 

দিন তিনেক বাদে ভোরবেলা হেম এল ভরতের সঙ্গে দেখা করতে । হেম এখন আর মেসে থাকে 
না, তার এক ছেলে অসুস্থ বলে তার স্ত্রী ছেলেকে নিয়ে কলকাতায় চলে এসেছে, সকলে মিলে এক 
আত্মীয়ের বাড়িতে থাকে । পত্রিকা অফিসেও হেমকে কয়েকদিন দেখেনি ভরত । 

শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এ ঘরটার একটা জানলার কাচ ভাঙা, সেখান থেকে বৃষ্টির ছাঁট 
আসে । সে জন্য ভোরেই ভরতের ঘুম ভেঙে গেছে। কিন্তু ভাঙা কাচটা বন্ধ করার কোনও উপায় 
নেই। 

ভরতের ঘবটি দোতলায় । পাশেই একটা একতলার ছাদ, ভরতের ঘরের জানলা দিয়ে সেটা দেখা 
যায়, কিন্ত সে ছাদে কারুকে ভরত কখনও যেতে দেখেনি, কীভাবে যাওয়া যায় তাও সে জানে না। 
অনেকে নিজেদের ঘর থেকে সেই ছাঁদটায় ছুড়ে ছুড়ে আবর্জনা ফেলে । বাথরুমের অব্যবহৃত সেই 


৬৩২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ছাদটির আবর্জনার মধ্যে কযেকটি গাছ গজিয়েছে, তাতে ফুটেছে ফুল । ভরত গাছপালা, ফুলফল 
বেশ চেনে । ওগুলো নয়নতাবা ফুল । কী করে ওই আবর্জনার স্তুপে জন্মাল ! 

ভরত একমনে জানলার ধারে দাঁড়িয়ে ফুলগুলো দেখছে, কখন যে হেম তার পাশে এসে 
দাঁড়িয়েছে, সে খেয়ালও করেনি, হেম তার কাঁধে হাত রেখে বলল, কী ব্রাদার, কী খবর ? এত 
সাততাড়াতাড়ি উঠে পডেছ যে ! 

ভবত মুখ ফিরিয়ে বলল, কে ও, তুমি ! তুমিও তো এত সকালে বেরিয়ে পড়েছ ? ছেলে কেমন 
আছে? জ্বর কমেছে £ 

হেম বলল, হ্যা, এখন ভাল আছে । ওদেব মেদিনীপুরে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। 

ভরত বলল, দেখো হেম, এই ছাদটা, দেখলেই বোঝা যায়, ওখানে অনেকদিন কেউ যায় না। 
তবু ওখানে আপনি আপনি গাছ হয়েছে, কী সুন্দর ফুল ফুটেছে। 

হেম অনামনস্কভাবে বলল, হু। 

ভরত বলল, আমি বোজ জানলা দিয়ে ওই ফুলগাছগুলো দেখি । এই কদিন একটানা রোদে ওরা 
কীরকম যেন ল্লান হয়েছিল । কাল যেই বৃষ্টি হয়েছে, ওদের রূপ কত খুলে গেছে। লতাগুলো 
চকচকে হয়েছে, আর ফুলগুলো যেন খুশিতে হাসছে । ঠিক যেন এক ঝাঁক বাচ্চা মেয়ে । 

হেম বলল, ভরত, তোমাব মেদিনীপুরে ফিরে যাওয়া উচিত । আমি তোমাকে আটকে রেখেছি । 
তুমি গাছপালা এত ভালবাস, এই কক্ষ শহরে তোমার মাসের পর মাস থেকে যাওয়ার কোনও মানে 
হযনা। তোমাব খামাবের গাছগুলোও তোমার বিবহে নিশ্চয়ই কাতর হয়ে আছে । 

ভবত বলল, কথাটা হয়তো মিখো নয় । গাছের যে প্রাণ আছে, তা তো সবাই জানে । আমাদের 
জগদীশবাবু গাছপালার নানারকম চেতনার কথা যে বলেছেন, তা আমিও যেন অনুভব করেছি। 
গাছেবা মানুষদেব লক্ষ করে, মানুষেব মধ্যে কে তাদের বন্ধু, তাও চেনে । মাঝে মাঝেই আমার মনে 
হয, আমার খামাবেব গাছগুলো আমায় ডাকছে । 

হেম বলল, তা হলে তুমি এখানকার পাট গুটিয়ে ফেল । আমাকেও একবার পূর্ববাংলায় যেতে 
হবে, একটা কাজ আছে, বেশ কিছুদিন কলকাতায় থাকব না । 

ভবত জিজ্ঞেস করল, পূর্ববাংলায় তোমাব কী কাজ ? তুমিও কিছুদিনের জন্য মেদিনীপুর চলো ! 

হেম বলল, সেটা সম্ভব নয় । দুচারদিনের মধ্যেই আমায় রওনা হতে হবে । তুমি আমার বাড়ির 
লোকজনদের একটু দেখাশুনো কোবো । 

এরপর চা এল । গল্প হল কিছুক্ষণ। হেম হঠাৎ পূর্ববঙ্গে যাচ্ছে কেন, তা বুঝতে পারল না 
ভরত | কারণ হিসেবে হেম বলল বটে থে, ঝালকাঠিতে তার এক অসুস্থ আত্মীয়ের সেবা করতে 
যাবে, কিন্তু সেটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। হেমের নিজের ছেলেই বেশ রুগণ, তাকে ফেলে 
সে যাচ্ছে এক দূর সম্পর্কের আত্মীয়ের সেবা করতে, এ কেমন মানুষ ? . 

বিদায নেওয়ার সময় হেম বলল, আবার কবে তোমার সঙ্গে দেখা হবে, জানি না। তুমি 
মেদিনীপুরের দিকটা সামলে রেখো । আমাদের সমিতির ছেলেরা যেন কাজকর্ম চালিয়ে যায় । 

তিন দিন পরই শিলং থেকে হেমকে পাঠাবার জন্য বারীনের নির্দেশ এল । কয়েকটা জামাকাপড় 
ও দুটি রিভলবার একটা পুঁটুলিতে বেঁধে তৈরি হয়ে নিল হেম। বোমা দুটি বারীন সঙ্গে নিয়ে 
গেছে । সব বাপাবটাই অত্যন্ত গোপন বাখা হয়েছে, মাত্র তিনজন ছাড়া অন্য বন্ধুরাও কিছু জানে 
না। 

শিয়ালদা স্টেশনে হেমকে পৌঁছে দিতে এসেছে ভূপেন । এই ট্রেন গোয়ালন্দ পর্যন্ত যাবে, প্রতিটি 
কামরাতেই বেশ ভিড । আগেই একটা কামরার ওপরের বাঙ্কে চাদর বিছিয়ে দখল বজায় রেখেছে 
হেম, কিন্তু ভেতরে এমন গুমোট ভাব যে বসে থাকা যায় না। ট্রেন ছাড়তে দেরি করছে, দুজনে 
প্লাটফর্মে দাঁড়িয়ে সিগাবেট টানছে । 

ভূপেন মাঝে মাঝেই অদ্ভুতভাবে একদৃষ্টিতে চেয়ে থাকছে হেমের দিকে | তাতে অস্বস্তি বোধ 
করছে হেম । একবার সে জিজ্ঞেস করল, কী ব্যাপার, তুমি আমার মুখের দিকে কী দেখছ ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৩৩ 


ভূপেন বলল, কেমন যেন বিচিত্র লাগছে । একজন বন্ধুকে চিরবিদায় জানাতে এসেছি ! তোমার 
সঙ্গে আর কখনও দেখা হবে না, এটা এখনও মেনে নিতে পারছি না। 

হেম কাঁধ ঝাঁকিয়ে বলল, ধ্যাৎ ! ও নিয়ে মাথা ঘামিয়ো না। 

ভূপেন বলল, আমি এখনও বুঝতে পারছি না, তুমি কেন যাচ্ছ? তোমার আ্যাকশন যদি 
সাকসেসফুল হয়, সেই ভিক্টিমের কাছাকাছি অনেক গার্ড থাকবে, তারা মুহুর্তের মধ্যে তোমাকে ঘিরে 
ফেলবে, তারপর তোমার বাঁচার কোনও আশাই থাকবে না । 

হেম হালকাভাবে বলল, সে তখন দেখা যাবে ! মোট কথা, প্রাণ থাকতে আমি ধরা. দেব না 
কিছুতেই । 

ভূপেন বলল, সব জেনেশুনেই তুমি যাচ্ছ ! এটা কি শুধুই দেশপ্রেম, না মৃত্যুবিলাস ? কারুর 
ওপর তোমার অভিমান আছে ? 

হেম এবার হেসে ফেলে বলল, ওসব কিছুই না। কারুকে তো শুরু করতেই হবে ! সেই প্রথম 
হবার অধিকারটা আমি ছাড়ি কেন? 

ভূপেন বলল, তুমি হাসছ এখনও ! 

হেম বলল, কান্নাকাটি একদম বাদ । ফ্যাঁচফ্যাঁচানি আমি সহ্য করতে পারি না ! 

ভূপেন হেমের একটা হাত চেপে ধরে বলল, একটা কথা বলব, তুমি কিছু মনে করবে না? 

হেম বলল, না, না, মনে করব কেন, তুমি বলো, যা খুশি বলো ! 

ভূপেন তবু বিহৃলের মতন চুপ করে রইল । 

হেম বলল, কী হল বলো ? বলো ! যা তোমার মনে আসে-__ 

ভূপেন বলল, এই কথাটা অনবরত আমার মাথায় ঘুরছে । তোমাকে এভাবে বলা হয়তো উচিত 
নয়, তবু বলি । পরকাল বলে কি কিছু আছে ? মৃত্যুর পর মানুষ কোথায় যায ? মৃত্যুর পর কোনও 
মানুষের কাছ থেকেই আর সাড়াশব্দ পাওয়া যায় না। তুমি একটা বন্ধুর কাজ করবে ! তুমি তো 
মরতেই যাচ্ছ, মৃত্যুর পর যদি কিছু থাকে, তবে যে কোনও গতিকে আমাকে একবার তা জানিয়ে 
দেবে, এই প্রতিজ্ঞা করো ! 

হেম ঘোরতর নাস্তিক । সে আত্মার অস্তিত্ব, পরকাল, ব্বর্-নরক এর কোনও কিছুই বিশ্বাস করে 
না। সে হো-হো করে হেসে উঠতে যাচ্ছিল, ভূপেনের মুখে তীব্র ব্যাকুলতার ছাপ দেখে হাসি দমন 
করল । নিরীহভাবে জিজ্ঞেস করল, তুমি পরকালে বিশ্বাস করো, না ? 

ভূপেন বলল, কেমন যেন সংশয় আছে । বিশ্বাস করতে ইচ্ছে করে না, অথচ কেমন যেন....তুমি 
ঠিক খবরটা দিলে বুঝতে পারব । 

হেম বলল, এ তো বড় আশ্চর্য ব্যাপার । তোমার দাদা স্বামী বিবেকানন্দ অন্যতম শ্রেষ্ঠ ধর্মগুরু । 
, তিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে আধ্যাত্মিকতা প্রচার করলেন, আত্মার অবিনশ্বরতার কথা বোঝালেন, আর 
তিনি নিজের ছোট ভাইয়ের মনের সংশয় ঘোচাতে পারলেন না । 

গার্ড সাহেব হুইস্ল দিলেন, ট্রেনের গা মুচড়ে উঠল । আর সময় নেই। হেম ভূপেনকে 
আলিঙ্গনাবদ্ধ করে আস্তরিক গলায় বলল, যদি পরকাল বলে কিছু থাকে, সেখানে গিয়ে সে কথা 
মর্্যলোকে জানালে যদি কিছু শাস্তির ব্যবস্থা থাকে, এমনকী যদি অনন্ত কুস্তীপাকেও চিরকাল বাস 
করতে হয়, তবু কোনওক্রমে আমি সে কথা তোমাকে নিশ্চয়ই জানাব ! 

তারপর দৌড়ে সে চলস্ত ট্রেনে নিজের কামরায় উঠে পড়ল । 

এরপর হেম খানিকক্ষণ মনে মনে হাসল । ভূঁপেনের মুখ থেকে এরকম কথা শুনবে সে আশা 
করেনি । যুগান্তরের অনেকেই বেশ ধার্মিক । জপ-তপ, পুজো-আচ্চা করে । এমনকী পত্রিকার 
অফিসেই কেউ কেউ প্রার্থনায় বসে যায় । বারীনের দাদা অরবিন্দ ঘোষ, প্রকৃতপক্ষে সকলের নেতা, 
তিনি ঘোরতর হিন্দু হয়ে উঠেছেন, বারীন তাঁর নির্দেশে এখন জপ করে । পত্রিকার মলাটে খাঁড়া 
হাতে কালীর ছবি । উপেন গেরুয়া পরে । নরেন গোঁসাইয়ের আচরণও সন্ন্যাসীর মতন । শুধু হেম 
আর ভরতের মতন দু-তিন জন ওসবের ধার ধারে না। ভূপেনও বরাবর যুক্তিবাদী । ভক্তি বনাম 


৬৩৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যুক্তি নিয়ে তর্ক হয় যখন তখন । কার্ল মার্কস নামে একজন দার্শনিকের কথা ভূপেন বলে 
মাঝেমাঝে । সমাজতন্ত্র নামে একটা নতুন ভাববাদে সে বিশ্বাস করে । সেই ভূপেনের মনেও 
পরকাল নামে সম্পূর্ণ কাল্পনিক এক রূপকথা সম্পর্কে একটু একটু বিশ্বাস আছে! 

সারারাত ভাল করে ঘুম এল না হেমের | ভূপেনের কথাটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে 
না। অনবরত সে একই দৃশ্য দেখছে । শিলং পৌছবার পর চবিবশ ঘণ্টার মধ্যেই তাকে 
লাটসাহেবের মুখোমুখি হতে হবে । সঙ্গে সঙ্গে দুড়ম, দুড়ম । পর পর বারোখানা গুলি চালাবে, 
তারপর দুটো বোমা । লাটসাহেব খতম ! তখনই হেম আত্মহত্যা করবে । সে সময়টুকুও যদি না 
পায়, তা হলে বডি গার্ডরাই তাকে গুলি করে মারবে । কিংবা আধমরা করে ফাঁসির দড়িতে 
ঝোলাবে । সে না হয় হল, কিন্তু তারপর ? তারপর কি কয়েকটা যমদূত তাকে টেনে হিচড়ে নিয়ে 
যাবে যমরাজের কাছে ? থিযেটারের ব্যাক ড্রপে যেবকম স্বর্গের দৃশ্য আঁকে সে রকম কিছু সত্যিই 
আছে ? 

আধো ঘুমের মধো হেম মাথা নেড়ে বলে, না, না, ওসব কিছু নেই । মৃত্যু মানেই সব শেষ ! তবু 
ওই দৃশ্যটা ফিরে ফিরে আসে চোখের সামনে । 

ট্রেন ভোববেলা এসে পৌছল গোয়ালন্দে । লোকজনের ভিড়, চ্যাঁচামেচি, ঠেলাঠেলি । হেম 
চায়ের জন্য খোঁজাখুঁজি করছে, পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল । 

মুখ ফিরিযে ভূত দেখাব মতন চমকে উঠল হেম । ভরত ! 

সে বলল, এ কী । তুমি কোথা থেকে ! 

একগাল হেসে ভরত বলল, পর্ববঙ্গে আমারও বিশেষ কাজ আছে । 

হেম বীতিমতন রেগে গিযে বলল, চালাকি কোরো না ! এ তো সাঙ্ঘাতিক ব্যাপার ! তুমি জানলে 
কী করে ? তার মানে, আরও অনেকে জেনে গেছে? 

ভরত বলল, না । আমি নিজেই কিছুটা আন্দাজ করেছিলাম ৷ ফুলার সাহেবকে শাস্তি দেবার কথা 
মাঝে মাঝেই উঠেছে । ফুলার এখন শিলং-এ, বারীনও সেখানে গেছে । তুমিও যাচ্ছ । আমি দুইয়ে 
দুইয়ে চার মিলিযেছি। তারপব সতোনকে চেপে ধরেছি। সত্যেন বিশ্বাস করে আমাকে প্ল্যানটা 
জানিয়েছে । 

হেম বলল, তবু তোমার এভাবে আশা উচিত হয়নি | তুমি পরের ট্রেনেই ফিরে যাও ! 

ভবত মাথা নেডে বলল, উহঃ ফেরাব প্রশ্নই উঠছে না। তোমাদের আাকশন প্ল্যানে ভুল 
আছে । আততায়ী একজনের বদলে দু'জন রাখতে হয় ৷ তা হলে নিশ্চিত হওয়া যায় । ধবো, ঠিক 
সময় বোমা ফাটল না, তোমার গুলি ফস্কে গেল । তখন দ্বিতীয়জন গুলি চালাবে ! তোমার পাশে 
আমি থাকব । তা হলেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে । 

হেম বলল, এটা ছেলেখেলা নয় ভরত | জীবন-মরণের প্রশ্ন । তুমি কেন প্রাণ দিতে যাবে? 
ভরত বলল, তুমি কেন যাচ্ছ ? 

হেম বলল, আমার কথা আলাদা । আমি নিজের সঙ্গে বাজি ধরেছি । যে কাজের দায়িত্ব নিয়েছি 
সেটা আমাকে পারতেই হবে । এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ । তুমি শুধু শুধু কেন মৃত্যুর ঝুঁকি নিতে 
যাবে ! তুমি ফিরে যাও ৷ পরে তোমাকে অন্য দায়িত্ব নিতে হবে । 

ভরত বলল, হেম, আমি কতবার মৃত্যুর কাছাকাছি গেছি, তা তুমি জানো না। আমার বেঁচে 
থাকাটাই আশ্চর্যের । নিয়তি আমাকে নিয়ে এক অদ্ভুত খেলা খেলছে । বারবার ঠেলে দিয়েছে 
মৃত্যুর দিকে । এবার আমি নিজেই এগিয়ে যাব, দেখি কী হয় ! তোমার বদলে আমার পক্ষেই এই 
ঝুঁকি নেওয়া স্বাভাবিক । এই বিশ্বসংসারে আমার কেউ নেই, আমার জীবনের কী দাম আছে ! কেউ 
আমার জন্য কাঁদবে না । আমি হারিয়ে গেলেও কেউ আমার কথা মনে করবে না। তুমি দুটি 
সন্তানের বাবা, তোমার স্ত্রী রযেছে, তাদের ফেলে তুমি কেন অকালে চলে যাবে ? ফুলার সাহেবকে 
মারার পর আমি সেখানে দাঁড়িয়ে থাকব, তুমি পালাবে । তোমাকে বাঁচতেই হবে । সেইজন্যই আমি 
এসেছি । 


৬৩৫ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হেম বলল, আমাকে বাঁচাবার জন্য তুমি এসেছ ? হঠাৎ তোমার এই আত্মত্যাগের সেন্টিমেন্ট 
উথলে উঠল কেন ? তুমি গাছপালা ভালবাস, ওদের নিয়েই তো থাকলে পারতে ! 

ভরত বলল, আমি গাছপালা ভালবাসি বলে মানুষকে ভালবাসতে পারব না ? তুমি গোঁয়ারের 
মতন মরতে যাচ্ছ জেনেও আমি কোনও ফুলগাছের দিকে হাঁ করে চেয়ে থাকব ! 

স্টিমারঘাটায় কত রকমের মানুষ যাওয়া আসা করছে, এরই মধ্যে দুটি যুবক চায়ের ভাঁড় হাতে 
নিয়ে কী বিষয়ে তর্ক করছে, তা কেউ ধারণাও করতে পারবে না। কে আগে প্রাণ দেবে, তার 
প্রতিযোগিতা । হেম কিছুতেই তার দাবি ছাড়তে চায় না, ভরতও তাকে আড়াল করে রাখার জন্য 
দৃঢ়প্রতিজ্ঞ । এর আগে বন্ধুত্বের ব্যাপারে এরা দু'জন তেমন আবেগ দেখায়নি | তুমি থেকে তুই 
সন্বোধনেও নামেনি । আজই হঠাৎ প্রকাশ হয়ে পড়ল, এদের বন্ধুত্ব এমনই এক জায়গায় পৌছে 
গেছে যে পরস্পরের প্রাণ বাঁচাবার জন্য দু'জনেই নিজের জীবন দিতে রাজি । 

এই গোয়ালন্দ থেকেই গৌহাটি যাবার স্টিমার ছাড়বে । আরও ঘণ্টা তিনেক বাকি আছে । 
স্টিমারটির নাম আসাম মেল, নোঙর করা আছে এক পাশে, সেদিকে তাকিয়ে ভরতের মনে পডল 
তার মায়ের কথা । স্মৃতিতে মায়ের কোনও মুখ নেই, আসামের মানচিত্রই যেন সেই মা। এই প্রথম 
ভরত আসামে যাচ্ছে । নিয়তিই তাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে ? মায়ের কোলে গিয়ে ভরত 
চিরঘুমে ঘুমোবে £ 

রাত্রে কিছু খাওয়া হয়নি, হেমের খিদে পেয়ে গেছে । পরপর সব হোটেল, ধোঁয়া বেকচ্ছে 
কয়েকটা থেকে, এর মধ্যেই আঁচ পড়ল উনুনে । খানিক বাদে হেম বলল, স্টিমারে কী খাবার পাওয়া 
যাবে না যাবে কে জানে ! এখানেই ভাত খেয়ে নিলে হয় না £ অনেকেই তো হোটেলে ঢুকছে 
দেখছি । 

ভরত বলল, গোয়ালন্দের হোটেলের ভাত আর ইলিশের ঝোল খুব বিখ্যাত শুনেছি । চলো খেয়ে 
নিই, আর তো কোনওদিন এখানে আসা হবে না । যা যা সাধ আছে মিটিয়ে নেওয়াই ভাল । 

হেম বলল, হ্যাঁ চলে যাবার আগে একবার প্রাণ ভরে ইলিশ খেয়ে নেওয়া অবশ্যই উচিত । 

মোটামুটি পছন্দ করে ওরা একটা হোটেলে ঢুকল । মাটির মেঝেতে চাটাই পাতা, সঙ্গে 
কলাপাতা । এর মধ্যেই আট-দশজন লোক খেতে শুরু করেছে । একটি ছোকরা ওদেব খাতির করে 
বসাল | ভরত অডরি দিল, দু'খানা করে ইলিশ মাছ আর অনেক ঝোল আর ভাত, আর কিছু না। 
পেটির মাছ দেবে । 

কলাপাতার ওপর লালচে রঙে্র*টেকি-ছাটা চালের ভাত ঢেলে দিল এক রাশ । কলাই করা প্লেটে 
দুটি করে মাছ ও লাল টকটকে ঝোল । 

হেম খুশি হয়ে বলল ওরেব্বাস । এত বড় বড পেটির মাছ ! আমাদের ওদিকে পাওয়া যায় না। 

ভরত বলল, এ হল পদ্মার ইলিশ | এর স্বাদই আলাদা । 

হেম সবটুকু ঝোল ভাতে ঢেলে দিয়ে মেখে নিল । এক গেরাস মুখে দিয়ে বলল বাঃ! সুন্দর 
রান্না । 

দ্বিতীয় গেরাস মুখে দেবার পর চিবোতে ভুলে গেল । মুখের চেহারা বদলে গেল তার । চোখ 
দুটি বিস্ফারিত, মাথার চুল খাড়া হয়ে গেছে । সে কোনওক্রমে বলল, ওরে বাবা, কী ঝাল ! ভেতরটা 
জ্বলে যাচ্ছে । ওঃ ওঃ, জল, একটু জল খাব । 

মাটির গেলাসে জল এনে দেওয়া হল, তাতেও তার ঝাল কমে না। সে মেদিনীপুরের লোক, 
সেখানকার রান্নায় মিষ্টি দেয়, ঝাল খাওয়ার একেবারে অভ্যেস নেই । ভরতের অসুবিধে হচ্ছে না । 

হেম মাথা থাবড়াচ্ছে, অন্য খদোররা হাসছে তাকে দেখে । দরজার কাছে ক্যাশ বাক্স নিয়ে বসে 
আছে ম্যানেজার, সেও হাসছে । হেম তার দিকে তাকিয়ে বলল, কী মশাই, এ কী রেঁধেছেন : এটা 
রান্না, না বিষ ? এত ঝাল মানুষে দেয় ! আমি মরে যাচ্ছি যে। 

ম্যানেজার হাসি মুখে দাঁতি-মুখ খিচিয়ে ধমক দিয়ে বলল, মরিচ যদি না খাইবার পারস, তয় এহানে 
আইছ কিয়ন্তি ? দ্যাখছস না 'এহানে এত্তগুলা লোক পত্তিদিন খাইছে, কই কেউ তো কহনও মরিচ 


৬৩৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


খাইয়া মইর্যা যায় না ! 
ধমক খেয়ে চুপসে গেল হেম । ভরত স্মিত হাস্যে তার দিকে চেয়ে বলল, না ব্রাদার, মরিচ খেয়ে 
মরে গেলে তো আমাদের চলবে না । ইলিশ মাছ মাথায় থাকুক, চলো আমরা মিষ্টি খাই ! 


৮১ 


যাত্রীবাহী স্টিমারটিতে প্রচণ্ড ভিড় । ডেকে তিল ধারণের জায়গা নেই, হাঁটাচলা করাই শক্ত । 
আগে-ভাগে যারা রেলিং-এর ধারে মাদুর বা সতরঞ্চি পেতে কিছুটা স্থান দখল করে নিয়েছে, তারা 
ভাগ্যবান । নীচেব খোলে মানুষের ঠাসাঠাসিতে প্রায় দমবন্ধ হবার মতন অবস্থা । এরই মধ্যে 
কাচ্চাবাচ্চাদের যখন তখন কান্না, কিছু কিছু যাত্রীব পায়ে পা লাগিয়ে উচ্চ কে বিবাদ । কোথাও 
কোথাও বিবদমান দু’ পক্ষকে দেখে মনে হয়, এই বুঝি হাতাহাতি, ঘুঁষোথুষি শুরু হবে, তা অবশ) হয় 
না, তবে সেই ঝগডাতে অনেকটা সময কেটে যায়। গৌহাটি পৌছতে চাব দিন লেগে যাবে, 
একঘেযে যাত্রা, সময কাটানোই প্রধান সমস্যা । 

ভরত আব হেম প্রথমে একটু বসারও জাযগা পায়নি, সাবেও-এর ক্যাবিনের কাছে কোনওক্রমে 
দাঁড়িয়ে ছিল । দু'-জনেব কাঁধে দুটি সতরঞ্চি মোড়া পুটুলি, তার মধ্যেই রয়েছে মোট তিনখানি 
বিভলবার ও গুলিব বাণ্ডিল। গোযালন্দেব ঝাল রান্না খেয়ে হেম বেশ কাহিল হয়ে গেছে, পেটের 
অবস্থা শোচনীয়, মুখেও সেই ছাপ পড়েছে । কথাবার্তা বন্ধ, দু'জনে তাকিয়ে আছে নদীর দিকে । 

কাছেই চাব পাঁচজন যুবকেব একটি দল মাদুর বিছিয়ে অনেকটা জায়গা জুড়ে বসেছে, হইহই করে 
তাস খেলছে । তাদেব পাশে অন্য কেউ বসবাব চেষ্টা কবলেই খেঁকিয়ে উঠছে, এমনকী ঠেলে সরিয়ে 
দিতেও দ্বিধা কবছে না। এ যেন অনেকটা গায়ের জোরে ভূমি দখলের মতন । ঘণ্টা তিনেক কেটে 
যাবাব পর সেই দলেব একজন ভরতকে জিজ্ঞেস করল, দাদারা কি সারা রাত এক ঠ্যাঙে খাড়া হয়েই 
কাটিযে দেবেন নাকি ? 

এই দু'জন যে অন্য যাত্রীদের মতন জাযগা খোঁজার জন্য একবারও ছোটাছুটি করেনি, তাতেই 
ওরা স্বতন্ত্র ও দৃষ্টি আকর্ষণযোগ্য হয়ে উঠেছে । আগেই ওরা ঠিক করে নিয়েছিল, নিছক ভদ্রতার 
কথা ছাড়া কোনও সহ্যাত্রীব সঙ্গেই ভাব জমাবাব চেষ্টা করবে না। পূর্ববঙ্গের লোকেরা যেমন 
অতিথি-পবায়ণ, তেমনই কৌতূহলী । কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কেন যাবেন, বাড়ি 
কোথায, এই সব প্রশ্ন করতে করতে তারা সাতপুরুষের ঠিকুজি-কুষ্ঠি না জানা পর্যন্ত নিবৃত্ত হয় না। 
এবং জোব করে বাড়িতে টেনে নিযে গিয়ে খাওযাতে চায় । 

লোকটির প্রশ্ন শুনে ভরত শুধু একটুখানি হাসির উত্তর দিল । 

(সেই লোকটি আবার বলল, তাস খেলতে জানেন নাকি, তা হলে এসে বসুন, দু' হাত হয়ে যাক । 

ভরত তাস-পাশা কিছুই খেলতে শেখেনি । হেম অবশ্য জানে, কিন্তু এখন তার খেলার মতন 
মর্জি নেই । ওরা সবিনয়ে প্রত্যাখ্যান করল । 

লোকটি বলল, আপনারা বেডিং ঘাড়ে করে বইছেন কেন, ওগুলো অন্তত এখানে নামিয়ে রাখুন । 

ভরত বলল, না, আপনাদের খেলার অসুবিধে হবে । আমরা ঠিক আছি । 

লোকটি এবার উঠে এল ওদের পাশে । অন্য যাত্রীদের একবার দেখে নিয়ে ফিস ফিস করে 
বলল, এই স্টেশনের পরের স্টেশন, রাত্তির ন্টার সময় আমরা নেমে যাব । আগে থেকে আপনারা 
আমাদের জায়গায় বসে পড়ুন, নইলে সে সময় কাড়াকাড়ি শুরু হয়ে যাবে । 

এ রকম অযাচিত সাহায্য ফিরিয়ে দেওয়া যায় না। সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চিন্তায় 


৬৩৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মনের মধ্যে বেশ বিরক্তির সৃষ্টি হচ্ছিল । ভরতরা এসে বসতেই এরা তাস খেলা বন্ধ করে প্রশ্ন শুরু 
করে দিল | রাশি রাশি মিথ্যে কথার ভার নিতে হল ভরতকে । হেম ঝিম মেরে রইল । 

যুবকেরা নেমে যাবার পর বিছানা পেতে পা ছড়িয়ে বসে ভরত বলল, শুভ সুচনা ! ভাগা 
আমাদের প্রতি প্রসন্ন মনে হচ্ছে । রান্তিরে আমাদের ভাল করে ঘুমোতে হবে, শরীর পুরোপুরি সুস্থ 
রাখা দরকার । 

হেম বলল, তা হলে আমি এখনই ঘুমিয়ে পড়ি ! 

ভরত বলল, সে কী ! কিছু খাবে না ? ভারী মনোরম রান্নার সুবাস আসছে । আমার তো পেট 
চনমন করছে । 

হেম বলল, ও তো মুসলমান খালাসিদের ক্যান্টিন । 

ভরত বলল, তাতে কী ! আমাদের তো এখন আর কোনও নিয়ম-কানুন মানার বাধ্যবাধকতা 
নেই । আমরা যা খুশি খেতে পারি । 

হেম বলল, সে জন্য বলছি না । মুসলমানরা নিশ্চয় আরও বেশি ঝাল দেয় । আমার মেদিনীপুরি 
পেটে ও ঝাল সহ্য হবে না । তোমার ইচ্ছে হয়, তুমি খেয়ে এসো ! 

ভরত বলল, গন্ধ শুকেই বুঝতে পারছি, কুক্কুট মাংস । একেবারে অমৃত ! কোনও হিন্দুর দোকানে 
তো ও জিনিস পাবে না। ঝাল হলেই বা কী, জলে ধুয়ে নেবে ! তুমি ওই নিষিদ্ধ পক্ষীটি কখনও 
খেয়েছ ? 

হেম বলল, একবার খেয়েছি । বাজি ফেলে । আমাদের ওখানে এক পণ্ডিতমশাই বলে বেড়াতেন 
যে মুরগি খেলে নাকি কুষ্ঠ হয়। সেই জন্যই হিন্দুরা মুরগির ডিম পর্যন্ত খায় না। সেই 
পণ্ডিতমশাইকে তোমার ওই খামরবাডিতে একদিন ডেকে নিয়ে গিয়েছিলাম । তারপর তার সামনে 
একটা ঝলসানো মুরগির ঠ্যাঙে কামড় দিয়ে বলেছিলাম, এই যে খাচ্ছি, দেখি কতদিনে আমার কুষ্ঠ 
হয় ! তা দেখে পণ্ডিতমশাই চৌ-চা দৌড় । 

ভরত হাসতে হাসতে বলল, মুসলমান মোল্লারাও শুয়োরের মাংস সম্বন্ধে ওই রকম আজগুবি কথা 
বলে। সাহেব জাতটা গরু-শুয়োর-মুরগি খেয়ে ভুষ্টিনাশ করছে, কই তাদের তো কুষ্ঠ হয় না, জাতও 
যায় না। মানুষের যা খেতে ভাল লাগে, তাই খাবে । কথায় বলে, আপ রুচি খানা । খাদ্য নিযে 
কোনও সংস্কার থাকা কাজের কথা নয় । মুরগির মতন এমন সুখাদ্য আর কখনও খাওয়ার সুযোগ 
পাব না বোধহয়, চলো, সাধ মিটিয়ে খেয়ে আসি । 

দীর্ঘ যাত্রাপথ, তাই স্টিমারে বেশ কয়েকটি খাবারের দোকান আছে । হিন্দু ও মুসলমানদের জন্য 
পৃথক ব্যবস্থা । অনেক যাত্রীই সঙ্গে চিডে-খই, গুড়-কলা নিয়ে আসে, তাই দিয়ে জঠব পূর্তি কবে। 
হিন্দুদের দোকানগুলিতে পাওয়া যায় মোয়া, জিলিপি-অমৃতি, নারকোল তক্তি, বাসি লুচি-তরকারি । 
মুসলমান খালাসিরা একটা ক্যান্টিন চালায়, সেখানে গরম গরম ভাত আর ইলিশের ঝোল বা মুরগির 
ঝোল । হিন্দুদের কাছে নিষিদ্ধ হলেও কোনও কোনও হিন্দু যাত্রী লোভে লোভে লুকিয়ে সেখানে 
ঢুকে পড়ে । 

সত্যিই মুরগির ঝোলের অপূর্ব স্বাদ হয়েছে । ঝাল আছে ঠিকই, ভরতের তাতে অসুবিধে নেই । 
সে খেয়ে নিল অতি সন্তোষের সঙ্গে । হেম মাংসের টুকরোগুলি ধুয়ে নিল জলে, ধোঁয়া ওঠা গরম 
ভাত তার বিশেষ পছন্দ । 

ভরত বলল, যে ক'দিন আমরা স্টিমারে থাকব, দু’ বেলাই এখানে খাব । ভাল খাওয়া আর ভাল 
ঘুম, এখন বিশেষ প্রয়োজন । ব্যারিস্টার রসুল সাহেবের বাড়িতে আমার এক বন্ধু ইরফানের সঙ্গে 
দেখা হয়েছিল, মনে আছে ? ওই ইরফান আমাকে অনেকবার মুরগি রেঁধে খাইয়েছে। এক সময় 
আমরা খুব বন্ধু ছিলাম । সেই ইরফান এখন বদলে গেছে। 

হেম জিজ্ঞেস করল, ওর সঙ্গে আর দেখা হয়েছিল ? 

ভরত বলল, হ্যা, আরও দু'বার । দেখা হলেই তর্ক হয় । ইরফান এখন ঢাকায় । আমায় বলে 
গেল, নবাব সলিমুল্লার সঙ্গে শলাপরামর্শ করে সে একটা পাটি গড়তে চায়। যে পাটি শুধু 


৬৩৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মুসলমানদের স্বার্থ দেখবে, নাম হবে মুসলিম লিগ । 

হেম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু মুসলমানদের জন্য পার্টি! এতদিন এ দেশে শুধু ধর্মের 
নামে কোনও দল ছিল না। মুসলিম লিগ নামে কোনও পার্টি যদি সত্যিই চালু হয়, তা হলে 
রেষারেষি করে হিন্দুবাও কোনও দল খুলবে ! মুসলিম লিগ বনাম হিন্দু লিগ । তাতে ইংরেজরা খুশি 
হয়ে বগল বাজাবে । ওরা তো এটাই চায় । আমরা ওদের হাতের পুতুল হয়ে খেলছি । ওরা আঙুল 
নাড়বে, আমরা নিজেদের মধ্যে মারামারি শুরু করব ! 

ভরত বলল, ইরফান বলে, তোদের একটা হিন্দু দল তো অলরেডি আছে । নামে না হলেও 
কংগ্রেসটাই তো একটা হিন্দু দল! আমি যত বলি, কংগ্রেসে অনেক মুসলমান আছে, তারাও 
বিবেকবান, বুদ্ধিমান, ইরফান সে কথা হেসে উড়িয়ে দেয় । শেষ যেদিন দেখা, সেদিন বলল, তোরা 
যে ছোট ছোট গুপ্ত দল পাকাচ্ছিস, তাও আমরা জানি । তোরা সব বঙ্কিমচন্দ্রের চেলা হয়েছিস। 
জায়গায় জায়গায় আনন্দমঠ গড়তে চাস। তোরা এক একজন জীবানন্দ, সত্যানন্দ হয়ে হিন্দু শক্তি 
পুনরুদ্ধারের জন্য উঠে-পড়ে লেগেছিস, তাতে আমরা হাত মেলাতে যাব কী দুঃখে ! বঙ্কিমবাবু ওই 
আনন্দমঠে “মার মার ইংরেজ মাব’ কেটে দিয়ে ‘মার মার যবন মার করেছিলেন, তোর মনে নেই ? 
তোরা ভুলে গেলেও আমরা ভুলব কী করে? 

হেম বলল, কথাটা একেবারে ভিত্তিহীন নয় । আমাদের নেতারা হিন্দুয়ানির বাড়াবাড়ি করে 
মুসলমানদের দূরে ঠেলে দিচ্ছেন তো বটেই । এর একটা ব্যবস্থা করতেই হবে । শিলং থেকে ফিরে 
গিয়ে নেতাদের বোঝাব | বারীনের দাদা অরবিন্দবাবুকেই আমরা প্রধান নেতা বলে মানি, তিনি দিন 
দিন যে-রকম গোঁড়া হিন্দু হযে উঠছেন 

ভবত বলল, শিলং থেকে ফিরে গিয়ে ? আমরা ফিরব ? 

দু'জনেই হঠাৎ থেমে গেল । তারপর পরস্পরের দিকে তাকিয়ে হাসল । 

দিনে বেলা উৎকট গবম ছিল, এখন বাতাস বেশ আরামদায়ক । কৃষ্ণপক্ষের রাত, কিছুই দেখা 
যায় না, শুধু স্টিমারের গতিপথে নদীর বিক্ষুব্ধ তরঙ্গরাশির শব্দ শোনা যায় । আকাশ একেবারে 
অদৃশ্য । 

খেয়েদেয়ে এসে হেম আগে শুয়ে পড়ল । ঘুমও এসে গেল প্রায় সঙ্গে সঙ্গে । প্রায় ঘণ্টা দুয়েক 
বাদে কী কারণে যেন জেগে উঠল সে। পাশে তাকিয়ে দেখল, ভরত তখনও শোয়নি ৷ বাইরের 
অন্ধকারের দিকে তাকিযে সে স্থির হয়ে বসে আছে । 

স্টিমারের আর সব যাত্রী যে-যেখানে পারে শুয়ে পড়েছে, অনেকে বসে বসে ঢুলছে। একজনও 
জেগে নেই, শোনা যাচ্ছে নানা রকম নাসিকাধবনি । 

হেম ধডমড় কবে উঠে বসে বলল, এ কী ভরত, তুমি শোবে না ? তুমিই যে বলেছিলে, আমাদের 
ভাল ঘুম দরকাব ! | | 

উত্তর না দিয়ে ভরত মুখ ফেরাল । একটু চমকে উঠল হেম ৷ হঠাৎ যেন ভরতের মুখখানি 
অচেনা হয়ে গেছে । এত কাছে, তবু ভরতে দৃষ্টির মধ্যে যেন অনেকখানি সুদূর । একটা ঝোলানো 
হ্যাজাক বাতি দুলছে অনবরত, তার আলো-ছায়া খেলা করছে সবাঙ্গে । 

একটুক্ষণ পরে ভরত ধার স্বরে বলল, গৌহাটি পৌঁছাতে চার দিন লাগবে । সেখান থেকে শিলং 
যেতে আর একদিন । তার পবদিনই আকশান শুরু করতে পারি । ধরা যাক, যদি আরও একদিন 
বেশি লাগে, তা হলে মোট সাতদিন । এই সাতদিন আমাদের আয়ু আছে। 

হেম কিছু না বলে এক দৃষ্টে চেয়ে রইল বন্ধুর দিকে । 

ভরত আবার বলল, যদি একজন দেবদূত এখন এসে বলে, তোমাদের আর সাতদিন বেঁচে থাকার 
অধিকার আছে, এর মধ্যে যদি বিশেষ কোনও সাধ-আহ্থাদ থাকে, মিটিয়ে নিতে পারো-__তা হলে তুমি 
কী চাইবে, হেম £ 

হেম বলল, উ, সাধ-আহ্াদ, মানে, সে রকম ঠিক ভেবে দেখিনি, কারুর কাছে কিছু চাইবার, মানে, 
আসল কথাটা কী, আমি ওসব দেবদূত-টেবদূতে বিশ্বাস করি না । 

দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৩৯ 


ভরত বলল, আমিও যে ঠিক বিশ্বাস করি, তা নয় । তবে ছেলেবেলা থেকে শুনতে শুনতে মনের 
মধ্যে কিছু কিছু ছাপ পড়ে যায় । আচ্ছা, দেবদূত না হয় না-ই এল, তোমার কোনও অপূর্ণ সাধের 
কথা মনে পড়েনা? 

হেম বলল, আমরা চলেছি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, এর মধ্যে তো আর কোনও সাধ মেটাবার 
উপায় নেই। সে রকম কিছু অপূর্ণ সাধ... নাঃ, আমার কোনও কিছুতে লোভও নেই, অতৃপ্তিও 
নেই। ভরত, তুমিই বরং বলো, তোমার কী অপূর্ণ সাধ ? 

ভরতের চোখের দৃষ্টি নরম হয়ে এল, মাথা দোলাতে লাগল দুদিকে । সে মুখে কিছু প্রকাশ 
করতে পারবে না । একটি নারীর মুখ চকিতে চকিতে তার মনে পড়ে যাচ্ছে । সে নয়নমণি নয়, সে 
অনেকদিন আগের দুঃখিনী ভূমিসৃতা । 

হেমের ঘুম চটে গেছে, সে একটা সিগারেট ধরাল | একটুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে 
সে বলল, একটা ব্যাপারে এখনও আমার কাছে স্পষ্ট নয়। তুমি কেন যাচ্ছ আমার সঙ্গে ? কেন 
জীবনের ঝুঁকি নিচ্ছ ? তোমার আমার কথা দলের কেউ জানে না, তুমি এখনও তো ফিরে যেতে 
পারো । 

ভরত বলল, আমার যাবার ব্যাপারে কোনও অস্পষ্টতা নেই ৷ তুমি কেন যাচ্ছ, সেটাই বরং 
পরিষ্কার নয় । আমি যাচ্ছি বন্ধুর জন্য । এক বন্ধু যদি প্রাণের ঝুঁকি নেয়, আমি তাব পাশে দাঁড়াব 
না? তা হলে বন্ধু কীসের? এটা খুব সোজা ব্যাপার | কিন্তু প্রথমে তুমি কেন এ দায়িত্ব নিতে 
গেলে ? এত লোক থাকতে, তুমি প্রাণ দেবার জন্য ব্যাকুল হলে কেন ? 

হেম বলল, এর উত্তর আমি আগেই তোমাকে দিয়েছি । 

ভরত বলল, আর একটা কথা তোমাকে বলি । ফুলার সাহেবকে মারলেই কি দেশোদ্ধার হবে ? এ 
রকম আরও কত শত ফুলার সাহেবকে মারতে হবে | ধর্ম মানো কিংবা না-ই মানো, তবু এক ধরনের 
কালচারের মধ্যে তো আমরা মানুষ হয়েছি, দেশের নামেই হোক আর যে-নামেই হোক, নরহত্যা কি 
আমাদের বিবেকের সায় দেয় ? দেশ নামে একটা ভাববস্তর জন্য নিজের প্রাণ দেওয়াটাও কি মুখাঁখি 
নয় ? মানুষ যখন জন্মায়, তখন তার কোনও দেশ থাকে না, জাত থাকে না, ধর্ম থাকে না। এই 
পৃথিবীতে সে মনুষাজাতিব একজন হয়ে জন্মায় । আবার মানুষ যখন মরে, তারপরেও দেশ-টেশ সব 
তুচ্ছ হয়ে যায় । যতদিন বেঁচে থাকো, ততদিনই দেশপ্রেম, ততদিনই নিজের গোষ্ঠী, সম্প্রদায়, 
বন্ধুবান্ধব । সুতরাং যতদিন সম্ভব বেঁচে থাকলেই তো এগুলো উপভোগ কবা যায়, প্রাণটা শুধু শুধু 
নষ্ট করলে তো এসব কিছুই থাকে না । 

হেম ক্ষীণ হেসে বলল, তুমি বড় অদ্ভুত মানুষ । তুমি যা যুক্তি দেখালে, সে-ই অনুযায়ী তোমারই 
তো ফিরে যাওয়া উচিত । বেঁচে থাকো, জীবনটাকে উপভোগ করো । আমি যখন একটা দায়িত্ব 
নিয়েছি, ঠিক হোক, ভুল হোক, আমাকে সেটা পালন করতেই হবে । 

ভরত বলল, উহু, এটা মোটেই ঠিক কথা হল না । দায়িত্ব হস্তান্তর করা যায় । বিশেষত সমিতির 
কোনও কাজে একজনের বদলে অন্য একজন দায়িত্ব তো নিতেই পারে । তোমারই ফিরে যাওয়া 
উচিত । কাজটা আমিই একলা সেরে ফেলতে পারব । আমার চাল-চুলো নেই, বিশ্ব সংসারে আমার 
কেউ নেই, আমি মরলাম না বাঁচলাম, তাতে কারুর কিছু যায় আসে না । 

হেম বলল, তোমার যদি মনে হয়, দেশের জন্য প্রাণ দেওয়ায় কোনও সার্থকতা নেই, তা হলে 
শুধু শুধু প্রাণ দেবে কেন ? 

ভরত বলল, শুধু শুধু তো নয়। দেশের জন্যও নয়, এমনকী তোমার জন্যও নয়, একজন বন্ধুর 
জন্য ৷ বন্ধুর জন্য কি মানুষ প্রাণ দেয় না ? তাতে কত তৃপ্তি ! সকালে যে স্টেশন আসবে, বোধহয় 
চাঁদপুর, তাতে তুমি নেমে যাও, আমি বারীনের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব । 

হেম বলল, বাঃ বেশ ! ধরো তোমার কথামতন আমি পরের স্টেশনেই নেমে পড়ে ফিরে গেলাম 
গুটিগুটি । আবার সাজলাম সংসারী । তারপর একদিন খবর পেলাম, সাহেব মারতে গিয়ে তুমি প্রাণ 
দিয়েছে। এতে তুমি তৃপ্তি পেলে, তুমি মহান হলে । তোমাকে বিরাট দেশপ্রেমিক বানানো হবে, 


৬৪০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তোমার নামে গান লেখা হবে, ছেলে-ছোকরাদের মধ্যে তোমার আদর্শ তুলে ধরার জন্য ঝুড়ি ঝুড়ি 
মিথ্যে কথাও ছড়ানো হবে । আর আমার কী হবে ? আমি সারা জীবন হয়ে থাকব এক স্বার্থপর ! 
কাপুরুষ ! ঘনিষ্ঠ মহলে যারা আসল ঘটনাটা জানে, তারা সব সময় আমার দিকে তাকিয়ে প্রকাশ্যেই 
হোক বা মনে মনেই হোক, বলবে, নিজের জানটা বাঁচিয়ে তুমি ভরতকে বলির পাঁঠা করলে ? 
চমৎকার ! এই নিয়ে আমি বেঁচে থাকব ? 

ভরত বলল, তুমি বেশি বেশি বাড়াচ্ছ। অত শত কেউ জানবেই না । আমি কিছুতেই ধরা দেব 
না, ফাঁসিতে ঝুলব না, সঙ্গে সায়েনাইড বিষ এনেছি, সাহেবটাকে খতম করার পব সেপাইগুলো যদি 
আমায় ঘিরে ফেলে, সঙ্গে সঙ্গে বিষ খাব । কেউ আমাকে চিনবে না। কেউ আমার পরিচয় জানবে 
না, আমার লাশট।৷ পুঁতে দেবে কিংবা পুড়িয়ে ফেলবে । ব্যাস, আমি হারিয়ে যাব ! আমাদের দলের 
কেউ জানেও না যে আমি তোমার সঙ্গে এসেছি, অন্যরা জানবে কী করে? 

হেম বলল, তোমার এ রকম হারিয়ে যাবার জন্য ব্যস্ততা কেন? 

ভরত বলল, ওই যে বললাম, এ দুনিয়ায় আমার কেউ নেই। আমার বেঁচে থাকার কোনও 
প্রয়োজনই দেখি না । কী হবে আর বেঁচে থেকে । তুমি যখন ঘুমোচ্ছিলে, আমি বসে বসে সেই 
কথাটাই ভাবছিলাম | তুমি শুধু শুধু কেন প্রাণ দিতে যাবে ? তুমি বেঁচে থাকলে সমিতির অনেক 
কাজ কবতে পারবে । তোমার কথা অনেকে মানে । আমার কোনও গুরুত্ব নেই । 

হেম বলল, কে বলল, দুনিযায় তোমার কেউ নেই । নিশ্চয়ই আছে। 

ভরত ঈষৎ চমকে উঠে বলল, কে আছে ? 

হেম বলল, এই দুনিযাটাই তোমাব আছে । 

এ রকম কথার পিঠে কথা চলল প্রায় সাবা রাত ধরে ৷ ভোবের দিকে দু'জনেই একটু ঘুমোল, 
কিন্ত সকাল হতেই অন্য যাত্রীদেব কলম্বরে জেগে উঠতে হল । 

সাবাদিন ধরে দেখা যায়, মানুষের ছোট ছোট স্বার্থের জন্য বিবাদ । সকলেই যেন জীবনটা 
আঁকিডে থাকাব প্রবল চেষ্টায় নিরত | শুধু নিজের জীবন, বড়জোর পরিবারেব অন্যদের জীবন, তার 
বাইরে বাকি লোকেরা বাঁচুক বা মরুক তাতে কিছু আসে যায় না। এর মধ্যে বসে আছে এই দু'জন, 
দু'জনেই পবস্পরকে ফেরাবার চেষ্টা করছে, অথচ একজনকে ছেড়ে অন্যজন কিছুতেই যাবে না। 

মাঝখানে একবার স্টিমাব বদল করে ওরা চতুর্থ দিনে এসে পৌছল গৌহাটিতে । এর মধ্যে 
একদিনও স্নান করা হয়নি, গায়ের গেঞ্জি-জামা ঘাম চিটচিটে হয়ে গেছে । এখানে অনেক ধর্মশালা 
বয়েছে, পণ্যার্থীরা কামাক্ষা মন্দির দর্শন করতে আসে | একটা ধর্মশালায় আশ্রয় নিয়ে ওরা কুয়োর 
জলে ভাল করে স্নান সেবে নিল । আজই শিলঙে যাত্রা করতে হবে, শিলং শীতের জায়গা, ওদের 
সঙ্গে গরম কাপড কিছু নেই, দুটো চাদর অন্তত কেনা দরকার । সে জন্য দোকানের দিকে এগিয়েও 
ওবা থমকে গেল | ব্যবহাব কবা হবে মাত্র দু'-তিন দিন, তার জন্য পয়সা নষ্ট করার কী দরকার, শীত 
সহ্য করাই ভাল । ববং ওই পয়সায় আলাদা টাঙ্গা ভাড়া করা যেতে পারে । 

সাধাবণ যাত্রীবাহী টাঙ্গায় গাদাগাদি করে সাত-আটজন যায়, পয়সা কম লাগে । পাহাড়ের ওপর 
দিয়ে অনেকখানি পথ, ওই ভাবে যেতে বেশ কষ্ট হয়, তা ছাড়া অন্য যাত্রীরা মুখ চিনে রাখতে 
পারে। শুধু দু'-জনেব জন্য একটা আলাদা টাঙ্গা ভাড়া করা হল। শেষ কটা দিন এটুকু আরাম 
কবলে দোষ নেই । 

ভরতের কাছে বেশ কিছু টাকা রয়েছে । আর ফিরতে হবে না। এই জন্য মেসবাড়ির এক ব্যক্তির 
কাছে মেদিনীপুরের খামারটা বিক্রি করবে বলেছিল। সেই লোকটিও মেদিনীপুরের, খামারটা 
দেখেছে, কিন্তু পুরো দাম দিতে পারবে না বলে বন্ধক নিয়েছে। 

সমতল ছাড়াবার পর দু'পাশের দৃশ্য অতীব মনোহর । ছোট ছোট পাহাড়ের সারি, কোনও 
পাহাড়ের চুড়ায় জমে আছে মেঘ, কত বকম নাম-না-জানা গাছ, মাঝে মাঝে পাশ দিয়ে বয়ে যাচ্ছে 
ঝনাঁ। ভরত উত্তর ভারতের বহু অঞ্চল ঘুরেছে, সেই তুলনায় হেমের অভিজ্ঞতা কম । সে আগে 
পাহাড় দেখেনি । সে মুগ্ধ হয়ে দেখছে পথের শোভা । নিজেদের টাঙ্গা বলেই ইচ্ছেমতন থামানো 


৬৪১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যায়। এক একবার কোনও ঝনাঁ দেখে টাঙ্গা থামিয়ে হেম ছুটে যাচ্ছে, তার ঠিক যেন বালকের মতন 
ফুর্তি । একবার ভরত তার পাশে বসে আঁজলা ভরে জল তুলে বলল, দেখো, এই জল কী ঠাণ্ডা, কী 
স্বচ্ছ, কী পবিত্র ! কী মধুর কুলুকুলু শব্দ । ইচ্ছে করে, এ রকম একটা নির্জন ঝনরি পারে কিছুক্ষণ 
শুয়ে থাকতে । 

হেম এক সময় ছবি আঁকত, অনেকদিন পর হঠাৎ যেন জেগে উঠেছে তার শিল্পী সত্তা । থাকে 
থাকে নেমে যাওয়া উপত্যকা ও দূরের পাহাড়ি গ্রামের দিকে তাকিয়ে সে বলল, যদি এই জায়গাটার 
একটা ছবি আঁকতে পারতাম ' 

এই অঞ্চলের সঙ্গে ভরত ত্রিপুরার বেশ মিল দেখতে পাচ্ছে। মনে পড়ে যাচ্ছে অনেক কথা । 
এই আসাম তার মায়ের দেশ । তার দুখিনি মায়ের কোনও ছবিও সে দেখেনি । এখানকার মাটিতে 
তার শেষ-নিশ্বাস পড়বে, মা তাকে বুকে তুলে নেবে । 

একটা ছোট গ্রামের শেষ প্রান্তে একটি চায়ের দোকান । এমনই ঝকঝকে পরিচ্ছন্ন পরিবেশ যে 
এখানে থামতেই হয় । দোকানটির সামনে বাঁশের বেঞ্চ করা আছে। চা ছাড়া কমলালেবু আর মধু 
বিক্রি হচ্ছে সেখানে । তিনটি ফরসা, ফুটফুটে শিশু খেলা করছে ধুলো মেখে । তাদের দিকে 
তাকিয়ে থাকতে থাকতে ভরতের হঠাৎ চোখে জল এসে গেল । যেন সে নিজের ওই বয়েসটা 
দেখতে পাচ্ছে । তিনটে কমলা কিনে সে বাচ্চাদের দিতে গেল, তারা কিছুতেই নেবে না। বোধহয় 
কমলায় তাদের অরুচি ধরে গেছে । 

এ পথ দিয়ে অনবরত টাঙ্গা যাওয়া-আসা করছে । সকলেরই খুব ব্যস্ততা । সন্ধের পর রাস্তাটা 
বিপজ্জনক হয়ে ওঠে, ভাল্লুকের উৎপাত আছে, তা ছাড়া ঠ্যাঙ্গাড়ের দলও লুটপাট করে । 

ভরত আর হেম বেশ তারিয়ে তারিয়ে চা খাচ্ছে, তাদের পাশ দিয়ে একটা টাঙ্গা চলে গেল, তাতে 
বসে আছে একজন মাত্র যাত্রী । পায়ের ওপর পা তোলা, গায়ে শাল জড়ানো, হাতে সিগারেট, 
রীতিমতন ফুলবাবু । চলে যাবার পরেই ভরত বলল, লোকটিকে চেনা চেনা মনে হলনা? 

হেম বলল, বারীন ? 

থামো থামো বলে চেঁচিয়ে সে টাঙ্গাটার পেছনে ছুটতে লাগল, টাঙ্গাটা থামল একটু পরে। 
মুখভর্তি দাড়ি রেখেছে বলে বারীনকে প্রথমটায় চিনতে পারা যায়নি । 

টাঙ্গা থেকে নেমে এসে বারীন বলল, হেম ! ইস, তুমি দেরি করে ফেললে ? 

হেম বলল, কই দেরি তো করিনি । খবর পাওয়া মাত্র বেরিয়ে পড়েছি একটা বেলাও নষ্ট 
করিনি । 

বারীন বলল, হ্যা, তুমি দেরি করোনি, কিন্ত আসলে দেরি হয়ে গেছে। কী চমৎকার সুযোগ 
ছিল। ফুলার সাহেব রোজ সকালে ঘোড়ায় চড়ে বেড়াতে যায়। একা । তাকে ফলো করে 
নিরিবিলি রাস্তায় আমি একটা স্পট ঠিক করেছিলাম । সেখানে বোমা ছুঁড়লে ঘোড়া সমেত 
ছোটলাটকে ঘায়েল করা যেত, তুমিও পালাবার অনেক সময় পেতে । ধরা পড়ার চান্স খুব কম । 

হেম জিজ্ঞেস করল, সেটা কাল করা যাবে না ? দেরি হবে কেন? 

বারীন বলল, ফুলার সাহেব গতকালই গৌহাটিতে নেমে এসেছে । শিলং-এ আর কিছু করা যাবে 
না! 

হেম বলল, যাঃ। এখন তা হলে... তা হলে আমাদের আর শিলং যাবার কোনও মানে হয় না। 
গৌহাটিতে ফিরে যাব ? 

বারীন জিজ্ঞেস করল, আমাদের মানে ? তোমার সঙ্গে আর কে এসেছে? 

হেম বলল, ভরত । ওর সঙ্গে মাঝপথে দেখা হয়ে গেল । কিছুতেই আর ছাড়তে চাইল না। 

বারীন উৎকট মুখভঙ্গি করে বলল, দেখো হেম, বিপ্লব ছেলেখেলা নয়। যখন তখন 
জীবনমরণের প্রশ্ন । ভরত কি তা বোঝে ? যাই হোক, আকশানের কথা যখন জেনে ফেলেছে, 
তখন ওকে আর বাইরে রাখা যাবে না । তোমরা শিলং-এ কয়েকদিন থাকো । আমি গৌহাটি গিয়ে 
ফুলারের গতিবিধির হদিশ করছি তারপর তোমাদের ডেকে পাঠাব । | 


৬৪২ | 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পকেট থেকে একটা নোটবুক ও পেন্সিল বার করে এক জায়গায় খসখস করে সে কিছু লিখল । 
তারপর সেই পাতাটা ছিড়ে হেমকে দিয়ে বলল, একজনের নাম-ঠিকানা দিলাম, এর সঙ্গে যোগাযোগ 
করলে সে তোমাদের থাকার ব্যবস্থা করে দেবে । খুব সাবধানে থাকবে । ওখানে আমার একটা 
গোলমাল হয়েছিল, তাই দেখছ, না ছদ্মবেশ ধরেছি! 

বারীন টাঙ্গায় উঠে পড়ল, হেম চায়ের দোকানে ফিরে এসে ভরতকে বলল, আরও কয়েকদিন 
আয়ু বৃদ্ধি হয়ে গেল আমাদের | পাখি উড়ে গেছে । চলো, শিলং শহরটা কেমন ঘুরে দেখা যাক । 

বারীন যার নাম লিখে দিয়েছিল, সেই লোকটিকে খুঁজে পাওয়া গেল সহজেই । তার নাম পরেশ, 
বাজারের মধ্যে একটি দর্শকর্ম ভাণ্ডারের মালিক । বেঁটে মতন, গাঁট্রাগোর্টা চেহারা, চক্ষু দুটিতে 
দৃঢ়তার ছাপ আছে । নিছক দোকানদারি করে জীবন কাটিয়ে দিতে চায় না, এখানে সে একটা সমিতি 
গড়েছে, অনেকটা সময় সেই সমিতির কাজে ব্যয় করে । 

পরেশ ওদের নিয়ে এল নিজের বাড়িতে । থাকাখাওয়ার ব্যবস্থা হয়ে যাবার পর সে বলল, 
আপনারা ইচ্ছেমতন ঘুরে বেড়াতে পারেন কিন্তু বারীন ঘোষের সঙ্গে যে আপনাদের সম্পর্ক আছে সে 
কথা স্থানীয় বাঙালিদের জানাবার দরকার নেই । আপনারা আমার আত্মীয়, এখানে এমনিই বেড়াতে 
এসেছেন, এই কথাই বলব সবাইকে । 

কথায় কথায় জানা গেল, বারীন এখানে বেশ একটি গোলমাল পাকিয়ে গেছে । বারীন বেশি 
কথা বলতে ভালবাসে, সে যে ফুলার হত্যার জন্য এখানে এসেছিল, সে কথা প্রায় কোনও বাঙালিরই 
জানতে বাকি নেই । সে যে কত বড় বিপ্লবী তার প্রমাণস্বরূপ অস্ত্রশস্ত্রগুলিও অনেককে দেখিয়েছে । 
বোমা থেকে খানিকটা বারুদ বার করে ফস করে আগুন জ্বেলে তাক লাগিয়ে দিয়েছে তাদের । 
একজন আনাড়ির হাতে সে একটা বিভলবার তুলে দিয়েছিল, সে একটু নাড়াচাড়া করতেই গুলি ছুটে 
যায়, সেই গুলি লোকটির হাতের তালু ভেদ করে গেল । উপায়ান্তর না দেখে লোকটিকে ভর্তি 
করতে হল হাসপাতালে । সেখান থেকে পুলিশে রিপোর্ট গেল । শিলং-এর মতন শান্তিপূর্ণ জায়গায় 
কোনও রকম গণ্ডগোলেব আশঙ্কার কথা পুলিশ বিভাগ এখনও চিন্তা করে না। কিছু জিজ্ঞাসাবাদ 
কবে লোকটিকে ছেডে দেওয়া হল বটে কিন্তু ভয় ঢুকে গেল স্থানীয় লোকদের মনে । এর পর 
ফুলার-বধ হলে পুলিশ এই সব বাঙালিদেব নিশ্চিত ধর-পাকড় করবে । বিপ্লবের নাম শুনে যারা 
উৎসাহিত হয়েছিল, পুলিশের ছায়া দেখেই তাবা অচ্ছৃত মনে করতে লাগল বারীনকে । সেইজন্যই 
বারীনকে এখান থেকে সরে পড়তে হয় । 

হেম বারীনের মনোভাব অনেকটা বোঝে । বিপ্লবের প্রধান মন্ত্রগুপ্তিই যে গোপনীয়তা তা 
বারীনের মনে থাকে না। তার এই দেখানেপনা অবশ্য নিছক আত্মশ্লাঘার জন্য নয়, সে মনে করে, 
এইভাবে বিপ্লবের কথা প্রচার করলে আরও অনেককে দলে টানা যাবে । অন্য অনেক শহরে যে 
বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়ে গেছে, দলে দলে যুবকেরা প্রস্তুত, এই রকম অনৃত ভাষণেও দ্বিধা নেই 
তার । 

কোনও কাজ নেই, হেম আর ভরত পথে পথে ঘুরে বেড়ায় । শৈলনগরী শিলং বেশ জনবিরল । 
চতুর্দিকে বড় বড় ঝাউগাছ, তার ফাঁকে ফাঁকে বাড়িগুলি যেন লুকিয়ে আছে, সাহেব-মেমের সংখ্যাই 
বেশি, যখন তখন বৃষ্টি নামে বলে সকলেই রঙিন ছাতা রাখে সঙ্গে । পথের ধারে ধারে দোকানগুলি 
সুন্দরভাবে সাজানো । এ শহরে আজও মোটরগাড়ি আসেনি, উচু-নিচু রাস্তায় অন্য যানবাহন 
চালানোও কষ্টকর । প্রায় সকলেই পদব্রজে ঘোরে । শহরের উপাস্তে খাসিয়াদের ছোট ছোট 
বাড়িগুলি ঠিক ছবির মতন । এদের মধ্যে দারিদ্র্য আছে যথেষ্ট, তবু মানুষগুলি হাসিখুশি, মেয়েরা এক 
সঙ্গে দল বেঁধে গান গাইতে গাইতে যায় । 

শহরের প্রায় মধ্যেই একটা ছোট পাহাড় । তার চুড়ায় খানিকটা সমতল জায়গা, সেখানে অনেকে 
চড়ইভাতি করতে আসে । ভরত আর হেম যেদিন অপরাহ্ণ সেখানে উঠে এল, তখন সেখানে আর 
কেউ নেই। চারিদিকে গোল হয়ে আছে পৃথিবী । এখান থেকে মনে হয় যেন সবটাই পাহাড়ের 
দেওয়াল দিয়ে ঘেরা । একদিকে সুযস্তি হচ্ছে, কিন্তু তেমন বর্ণময় নয়, যেন একটা মেঘলা পাহাড়ের 


৬৪৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আড়ালে ইচ্ছে করে লুকিয়ে পড়ছে সূর্য । মাথার ওপরের আকাশ এই মুহুর্তে সম্পূর্ণ অমলিন নীল । 
বাতাসে হিমেল স্পর্শ । মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দেখতে দেখতে কেমন যেন একটা দৈব 
মহিমার কথা মনে হল । 

ভরত অনেকটা আপন মনেই বলল, এই যে নীলাকাশ, তার ওপারে সত্যিই কি কিছু নেই ? 

হেম বলল, একদিন তো সেরকমই বিশ্বাস করে এসেছি । আর ক'দিন পরই ঠিক ঠিক প্রমাণ 
পাওয়া যাবে ! 

ভরত বলল, পৃথিবীটা ভারী সুন্দর, তাই না ? 

হেম বলল, এতদিন ভাল করে দেখা হয়নি ! শুধু পাহাড় কিংবা সমুদ্র নয়, একটা চুপচাপ ফাঁকা 
মাঠ, যতদূর চোখ যায়, মাঝখানে একটা বড় ঝাঁকড়া গাছ, সেই গাছের নীচে অনেকক্ষণ বসে থাকা, 
কেউ শুনবে না, শুধু আপন মনে একটা বাঁশি বাজানো, হঠাৎ আজ সকালে এই ছবিটা মনে এল । ও 
রকম কখনও করিনি ! 

ভরতের গণনায় ছিল সাত দিন, তারপর আরও কয়েকটা দিন বেড়ে যাওয়ায় সে মোটেই খুশি 
নয়। বরং ভেতরে ভেতরে অস্থিরতায় সে ছটফট করছে । জীবন দেওয়া ও নেওয়ার ব্যাপারটা 
যথাসম্ভব তাড়াতাড়ি সেরে নেওয়াই যেন ভাল । বেঁচে থাকার চেয়েও, মৃত্যুর পর কী হয় সেটা 
জানার জন্য আগ্রহই এখন বেশি । 

তিন দিন পরই বারীনের কাছ থেকে খবর আসায় ওরা গৌহাটিতে নেমে এল । 

বারীন এখানেও এব মধ্যে দলবল জুটিয়ে ফেলেছে । বেশ কয়েকটি যুবক খুব উৎসাহী । 
বারীনের অস্ত্রগুলি দেখে মুগ্ধ । এরা কেউই জীবনে কখনও রিভলবার দেখেনি, হাতে ছোঁওযা তো 
দূরের কথা, বোমার নামই শোনেনি । কিন্তু এখানে ফুলারকে হত্যা-প্রচেষ্টার বিশেষ সুবিধে নেই । 
সে সকালে অশ্বারোহণে ভ্রমণে বেরোয় না, রাজকার্যে বিশেষ ব্যস্ত হযে পড়েছে, সব সময় লোকজন 
তাকে ঘিরে থাকে । 

তবু নজর রাখার কাজ চলতে চলতেই একদিন একটি যুবক এসে জানাল, ফুলার সেদিনই গৌহাটি 
ছেড়ে চলে যাচ্ছে বরিশালের দিকে । যুবকটি সরকারি কর্মচারী, সে ভেতরের খবর রাখে । 
তৎক্ষণাৎ এরাও গৌহাটি ছাড়ার জন্য প্রস্তুত হয়ে নিল। 

প্যাসেঞ্জার স্টিমার অনেক জায়গায় থামতে থামতে আসে, গন্তব্যে পৌঁছতে দেরি হয। 
ব্যামফিল্ড ফুলার পূর্ব বঙ্গ ও আসাম রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা, তার জন্য রয়েছে পৃথক একটি 
স্টিমার । কিন্তু সে স্টিমারও নিশ্চিত পথে দু'একবার থেমেছিল, বারীনরা বরিশালে এসে দেখল, 
লাটসাহেবের নিজস্ব স্টিমার ব্ৰহ্মকুণ্ড জেটিতে এসে সদ্য ভিড়েছে। ঘাটে এবং রাস্তার দু'ধারে 
দাঁড়িয়ে আছে কাতারে কাতারে লাল পাগড়ি পুলিশ । টুপি, শামলা, কোট, চোগা চাপকান পরা 
আরও বহু সরকারি কর্মচারী ও বশংবদ ব্যক্তিরা এসেছে অভ্যর্থনার জন্য । কিন্তু ঢাকায় গিয়ে ফুলার 
সাহেব মুসলমান জনসাধারণের কাছ থেকে যে রকম জয়ধ্বনি পেয়েছিল, বরিশালে সে রকম কেউ 
নেই । বরিশালের মানুষের মনে পুলিশি তাণ্ডবের ক্ষত এখনও দগদগ করছে। 

জেটিঘাটের ভিড় ফাঁকা হয়ে যাবার পর অস্ত্রশস্ত্র সমেত পোঁটলাগুলি ঘাড়ে নিয়ে রাস্তা দিয়ে 
হাঁটতে লাগল বারীন, হেম আর ভরত | যেন সাধারণ পথিক | বরিশালে ভাল হোটেল নেই, হাটের 
পাতা, কিন্তু কোনও ঘরেরই দরজা নেই । মারাত্মক অস্ত্রগুলি নিয়ে এ রকম ঘরে থাকা যায় না। 
কিছুদিন আগে কনফারেন্সে যোগ দিতে এসে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয়েছিল, সে 
রকম দু'-তিনজনের বাড়ি খুঁজে খুঁজে দেখা করার পর কালীবাড়ির পাশে এক বাড়িতে আশ্রয় পাওয়া 
গেল । 

হাতমুখ ধুয়ে মুড়ি-নারকোল খেতে খেতে বারীন বলল, এ এক হিসেবে ভালই হল । ভগবান যা 
করেন, মঙ্গলের জন্য । শিলং-গৌহাটির বদলে এই বরিশালে ফুলারকে মারতে পারলে আমাদের 
আরও বড় জয় হবে । এখানে ফুলারের হুকুমে পুলিশ বীভৎস অত্যাচার করেছে, এই বরিশালের 


৬৪৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মাটিতেই ফুলারকে আমরা পুঁতে ফেলব । সারা দেশ বুঝবে, বাঙালি অপমানের বদলা নিতে জানে । 
হেম, যদি কালপরশুই আযাকশান শুরু করা যায়, তোমরা রাজি ? 

ভরত বলল, পরশু কেন, কাল হলেই ভাল হয় । 

বিকেলের দিকে আরও কয়েকজন যুবককে জড়ো করা হল সেখানে । যথারীতি বারীন এক 
বৈপ্লবিক বক্তৃতা দেবার পর অস্ত্রগুলি দেখাল । সকলেই অভিভূত, সকলেই সাহায্য করার জন্য 
প্রস্তুত । 

কিন্তু বাধা এল সম্পূর্ণ অন্য দিক থেকে । 

খরার জন্য বরিশাল অঞ্চলে সাঙ্ঘাতিক দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখানে বিপদে-আপদে 
অশ্বিনীকুমার দত্তই ভরসা, হিন্দু-মুসলমান নির্বিশেষে দলে দলে লোক ছুটে আসছে তাঁর কাছে। 
এইসব সাধারণ গ্রামের মানুষ সরকারকে চেনে না, জমিদারকে চেনে না, অশ্বিনীকুমারই তাদের 
বিপদ-ত্রাতা । অশ্বিনীকুমার পাড়ায় পাড়ায় সেবাকেন্দ্র খুলেছেন, দিন-রাত খাটছেন। এই তিন 
যুবকের আগমনবাতাঁ ও উদ্দেশ্যের কথা তাঁর কানে পৌঁছল । তিনি সঙ্গে সঙ্গে বেঁকে বসলেন । 
সরকারের সঙ্গে অসহযোগিতা চালাতে তাঁর আপত্তি নেই, কিন্ত প্রত্যক্ষ সংঘর্ষে তিনি বিশ্বাসী নন । 
ফুলার-বধের মতন একটা সাঙ্ঘাতিক কাণ্ড ঘটলে পুলিশ এখানে অভুক্ত, অসহায়, দুর্বল মানুষদের 
ওপর বেদম অত্যাচার চালাবে । তিনি তা কিছুতেই হতে দেবেন না । তিনি কঠোরভাবে কয়েকজন 
কর্মীকে নির্দেশ দিলেন, কলকাতার ওই ছোকরাদের গিয়ে বলো, বরিশালে তাদের ওসব অতি 
বিপ্লবীপনা চলবে না। ওরা বাহাদুরি করে এখানে নাম কিনতে চায় । এখানে আমরা মানুষদের 
বাঁচাবার কাজে ব্যস্ত আছি, মানুষ মারার কোনও কথাই শুনতে চাই না । ওরা যত তাড়াতাড়ি বরিশাল 

যে কয়েকটি যুবক বারীনের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছিল, তারাও এখন পিছু হঠতে লাগল । 
কোনও কিছুই করা সম্ভব নয় । 

বারীন তবু থেকে যেতে চায় । হেম আব ভরতের মনে হল. এখানে প্রতিকূলতা এমনই যে-কেউ 
হয়তো তাদের খবর আগে থেকেই পুলিশের কাছে পৌঁছে দিতে পারে । 

এর পর যেন একটা খেলা শুরু হল। বারীন জিদ ধরে আছে, তার মধ্যেই খবর এল, ফুলার 
সাহেব এখানে নেই, এর মধ্যেই সে ফিরে গেছে গৌহাটি । তা হলে চলো গৌহাটি । একবার যখন 
গোঁ ধরা হয়েছে, তখন ফুলারের নিস্তার নেই । কার্যসিদ্ধি না করে হেম আর ভরতের বাড়ি ফিরে 
যাওয়ার প্রশ্নই ওঠে না ! 

যাত্রীবাহী স্টিমারটি থেমে গেল চাঁদপুরে, যান্ত্রিক গোলযোগের জন্য আর যাবে না। পরদিন 
আবার অন্য স্টিমার । চাঁদপুরে নেমে ওরা শুনল, ফুলার বোধহয় এখন গৌহাটিতে নেই, ইতিমধ্যে 
অন্য কোথাও চলে গেছে । কেউ কেউ বলল, থাকতেও পারে । আসলে ফুলারের গতিবিধি সম্পর্কে 
সরকার থেকে ইচ্ছে কবেই নানান রকম পরস্পরবিরোধী সংবাদ ছড়ানো হয় । 

কিন্তু গৌহাটি এসে ফুলার উঠেছে কোথায় ? আগেরবার যে বাংলোতে ছিল, সেটা ফাঁকা, পুলিশ 
পাহাবাও নেই । লাটসাহেব এলে পুলিশ ও আমলাদের যতখানি তৎপরতা থাকা উচিত, সে রকম 
দেখা যাচ্ছে না, অথচ ফুলার এখানে এসেছে ঠিকই । তবে কি সে আবার শিলং চলে গেল ? 

ঠিক হল, ভরতকে একা পাঠানো হবে শিলং-এ, সে খবরাখবর নেবে, তারপর উপযুক্ত সুযোগ 
বুঝে সে ডেকে পাঠালেই হেম যাবে সেখানে ৷ বারীন আর শিলং যেতে চায় না। তা ছাড়া ফুলার 
এর মধ্যে আবার গৌহাটি নেমে আসে কিনা সেটাও লক্ষ রাখতে হবে । 

ভরত একা যেতে খুবই আগ্রহী । প্রস্তাবটা শোনামাত্র তার মনের মধ্যে একটা গোপন পরিকল্পনা 
তৈরি হয়ে গেছে । ছোটলাটকে যদি শিলং-এ পাওয়া যায়, তা হলে হেম-বারীনকে আর খবর 
পাঠাবার দরকার কী ? সে একাই আকশান সেরে ফেলতে পারবে । ফুলার সাহেবের একেবারে 
মুখোমুখি দাঁড়িয়ে গুলি চালাবে । শিলং-এর সেই ঘটনা শুনতে পেয়ে এখান থেকে পালাবার অনেক 


৬৪৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সময় ও সুযোগ পাবে হেম আর বারীন । 

এটা ভাবতেই ভরতের মনটা বেশ প্রফুল্ল হয়ে গেল । 

ভরত কিছু একটা হঠকারিতা করে ফেলতে পারে, এ রকম একটা সন্দেহ হেমের মনেও দেখা 
দিল । ভরত যখন পুঁটলি গুছিয়ে নিচ্ছে, তখন হেম বলল, ভরতের তো এখন অস্ত্রশস্ত্র কিছু নেওযার 
দরকার নেই । তুমি স্পটটা ঠিক করবে, তারপর সংকেত পেলেই আমি ওসব নিয়ে যাব । 

বারীনও বলল, ঠিক । অস্ত্র নিয়ে গিয়ে ভরত আগেই ধরা পড়ে গেলে মুশকিল হবে | ভরতের 
কিছুই নিয়ে যাওয়া উচিত হবে না । তুমি তো শুধু খোঁজখবর নিতে যাচ্ছ । 

হেম অস্ত্রগুলো সব পাশের ঘরে নিয়ে রেখে এল । 

টাঙ্গার আড্ডায় তিনজনে এক সঙ্গে যাওয়া ঠিক হবে না। হেম আর বারীন ভরতকে শুধু 
খানিকটা পথ এগিয়ে দেবে । ভরত যাত্রীবাহী সাধারণ টাঙ্গাতেই যাবে । 

বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর যাবার পর ভরত থমকে দাঁড়াল । হাসি মুখে বলল, এই রে, পেটটা 
যেন কেমন কেমন করছে, পথে যদি বেগ পায়, টাঙ্গা থামাতে চাইবে তো ? তোমরা বরং এখানে 
একটু দাঁড়াও, আমি একবার সেরে আসি । 

ভরত দৌড়ে ফিরে গেল । হেমের ঘরে ঢুকে দ্রুত পুটুলি খুলে প্রথমে একটা রিভলবার গুঁজে 
নিল পেটে । তারপর বেশ কিছু গুলি ও আর একটা রিভলবারও তুলে নিল । দু’ হাতে দুটো নিযে 
পরপর গুলি চালাতে হবে, কিছুতেই যাতে ব্যর্থ হতে না হয় | শুধু একটা গুলি রেখে দেবে নিজের 
মাথার জন্য । 


* স্পা তি. পর ৮২ 


টাঙ্গা ছাড়ল সাড়ে দশটায়, সন্ধের আগেই শিলং পৌঁছে যাবে । পেছন দিকে বসেছে দুটি বোরখা 
পরা রমণী, আরও তিনজন পুরুষ সমেত একটি মুসলমান পরিবার, একজন ফলের ব্যাপারি, ভবতকে 
নিয়ে মোট সাতজন । ভরত বসেছে টাঙ্গা চালকের পাশে । 

গৌহাটিতে বেশ গরম, চিউচিটে ঘাম হয় । খানিক দূরে পাহাড়ে উঠলেই বাতাস ক্রমশ শীতল 
হবে । ঘোড়ার পায়ের কপ কপ আওয়াজ শুনতে বেশ লাগে । সামনে বসলে ধুলো সহ্য কবতে হয 
বটে, তবু এই জায়গাটাই ভরতের বেশ পছন্দ হল। এক এক সময় সে জামার তলায় গোঁজা 
রিভলবার দুটো হাত দিয়ে অনুভব করছে, তাতে যেন বলবৃদ্ধি হচ্ছে শরীরে | যেন সে একটা যুদ্ধে 
যাচ্ছে, এ যুদ্ধে কিছুতেই হারলে চলবে না । মনে মনে সে বলছে, ব্যামফিল্ড ফুলার, তোমার নিয়তি 
ঘনিয়ে এসেছে, আর নিস্তার নেই ! 

বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের ওপর পুলিশি নিযতিনের সংবাদ আসছে প্রায়ই । কয়েক জায়গায় 
স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, কোথাও কোথাও বন্দেমাতরম ধ্বনি দেওয়ার অপরাধে ছাত্রদের 
পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তগঙ্গা বয়েছে। বয়কট ভাঙার জন্য দাঙ্গার উসকানি দিচ্ছে 
পুলিশ । এর পরেও ফুলারের মৃত্যুদণ্ডকে অনৈতিক বলা যাবে না। 

ভরতের হঠাৎ মনে পড়ল, তার একটি সন্তান আছে কটকে । এতদিনে সে বেশ বড় হয়ে গেছে 
মনে হয়। কখনও তাকে দেখতে যাওয়া হয়নি, মহিলামণির পিত্রালয়ের সঙ্গে ভরত কোনও 
যোগাযোগও রাখেনি | ওড়িশাতে তার আর যেতেই ইচ্ছে করে না, তার জীবনের ওই অধ্যায়টা যেন 
মুছে গেছে । আসলে কিন্তু মুছে যায় না । অনেক দিন পর হঠাৎ ফিরে আসে ছবি । ভরত শিশুদের 
সঙ্গে ভাব জমাতে পারে না । এখানে রাস্তার ধারে অল্পবয়েসী ছেলেদের দেখে কেন মনে পড়ছে 


৬৪৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিজের ছেলের কথা ? এই শিশুদের কাছে ডেকে আদর করতে ইচ্ছে হয়। পৃথিবী ছেড়ে চলে 
যাবার আগে সে নিজের সন্তানের কপালে একটা চুমো দিয়ে যাবেনা? 

ভরতেরই মতন তাব সন্তানও ভাল করে জ্ঞান হবার আগেই মাতৃহীন । বাবাকেও নিশ্চয়ই তার 
মনে নেই । তার বাবা বেচে আছে কি না তাও সে জানে না। এখন সত্যি সত্যি পিতৃহীন হলেই বা 
এমনকী উনিশ-বিশ হবে"? ভবতের কিছু সম্পত্তি আছে। খামার বাডিটা শুধু বন্ধক দেওয়া আছে, 
উত্তরাধিকার সুত্রে ওই খামার তার সন্তানের পাওয়া উচিত। হেমকে সেরকম কিছু বলে আসা 
হয়নি । হেম ভরতের আগেকার জীবনের কথা কিছুই জানে না । যাক, তার ছেলে মামারবাড়িতে 
ভালই আছে, মামারা বেশ সচ্ছল, ওই সম্পত্তি তার না পেলেও চলবে । 

কল্পনায় ছেলের মুখখানা যেন অস্পষ্টভাবে দেখতে পায় ভরত, কিন্তু মহিলামণির মুখ তার মনে 
পড়ে না। তার অবয়ব আছে, মুখ নেই । নিজের স্ত্রীকে সে ভুলে গেছে? খুব তীব্রভাবে চিন্তা 
করলে মনশ্চক্ষে ভেসে ওঠে অন্য একটি মুখ । ভূমিসৃতার মুখ । ভূমিসৃতার মুখশ্রীর সঙ্গে 
মহিলামণির মুখের কিছুটা মিল ছিল । সরলা ঘোষালের বাড়িতে বহুদিন পর ভূমিসুতাকে দেখেও 
ভরত এই মিল পেয়েছিল । ভূমিসৃতা ! সে এখন অন্য জগৎবিহারিণী, মঞ্চের আলোয় তার জীবন 
ঝলমল করছে, সে ভরতের কেউ নয় । ভূমিসৃতা শুধু বুকের মধ্যে একটা কাঁটা হয়ে রয়ে গেল । 
আর তার সঙ্গে দেখা হবে না। আর কলকাতায় ফেরা হবে না। ত্রিপুরায় কেউ তার কথা জানবেও 
না! একটা মূল্যহীন জীবন ৷ অবাঞ্ছিত জন্ম, ভাগ্য তাকে বারবার বিডস্বিত করেছে। সুখের ছবি 
দেখিয়ে কেড়ে নিয়েছে বাববার । মৃত্যু তাড়া করে ফিরেছে । এভাবে বেঁচে থাকারই বা অর্থ কী ! 
যদি ভূমিসৃতা একবার তার দিকে চোখ তুলে চাইত, সেদিন সরলা ঘোষালের বাড়িতে... । 

হঠাৎ ভরতের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল । যেন বিশ্বচরাচর একেবারে কুচকুচে 
কালো । কোথাও আলোব রেখা নেই । মুখের মধ্যে অদ্ভুত তিক্ত স্বাদ। শরীরটা একটু একটু 
কাঁপছে । এ কী হল ? অকম্মাৎ কি অন্ধ হয়ে গেল সে ? কিছুই দেখতে পাচ্ছে না। সে চিৎকার 
কবতে চাইছে, স্বর ফুটছে না কণ্ঠে । 

কয়েক মুহুর্তের মধ্যে আবার সব কিছু স্বাভাবিক । এই তো ঘোড়ার গাড়ি ছুটে চলেছে, 
রৌদ্রোজ্জ্বল দিন, বাস্তাব দু'পাশে অপরূপ প্রকৃতি । তা হলে কী হয়েছিল একটু আগে ! এই কি 
মৃত্যুব মহড়া ! প্রাণ হারাবার সময় এরকম হয় ! এব পর ভরতের খুব ইচ্ছে হল, চলস্ত গাড়িটা থেকে 
লাফিয়ে নেমে পড়ার ! এ আবাব কী ! সে নিজেই নিজের ইচ্ছের মর্ম বুঝতে পারছে না । 

ভরত বিডবিড় কবে বলতে লাগল, পাখি সব করে রব, পাখি সব, পাখি সব, পাখি সব, ভরত 
নেমে পড়ো ৷ পালাও ! পালাও ! এখনও সময আছে । কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, পাখি সব, পাখি 

বুকেব ভেতর থেকে কাঁপুনি উঠছে, যেন সে ছিটকে পড়ে যাবে । ভরত মুঠোয় চেপে ধরল 
নিজেব মাথার চুল । এ কী হচ্ছে! সে ভয় পেয়েছে ? এতখানি ভয় বুকের মধ্যে জমে ছিল ? সে 
আসলে কাপুকষ ! দেশেব জন্য বা কিছুর জন্যই সে জীবন দিতে চায় না। শেষ মুহুতটা পর্যন্ত দাঁতে 
দাঁত চেপে বাঁচতে চায় | যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ ! 

যে কটা দিন হেমেব সঙ্গে ছিল, তখন এসব মনে পড়েনি । হেমকে বাঁচাবার জন্যই সে এসেছে। 
হেম পাশে থাকলে হেমকে পেছন দিকে ঠেলে দিয়ে সে নিজে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে পারত 
নিশ্চিত । অন্য কেউ সঙ্গে থাকলে নিজেকে বেশি সাহসী হিসেবে প্রমাণ করতে ইচ্ছে হয়। কিন্ত 
একা একা সে বিষম দুর্বল হয়ে পড়ছে । অত্যন্ত তীব্র ইচ্ছে হচ্ছে লাফিয়ে নেমে পড়ে দৌড়ে 
জঙ্গলের মধ্যে ঢুকে যেতে । আর কেউ তাকে খুঁজে পাবে না। জঙ্গলের মধ্যে জংলি হয়ে বেঁচে 
থাকবে । দু'বেলা খাদ্য না জুটলেও ক্ষতি নেই, তবু তো বেঁচে থাকা হবে ! নিজের কাছে বশ্যতা 
স্বীকার করে সে বলতে চাইছে, হ্যা, আমি কাপুরুষ, আমি বাঁচতেই চাই ! 

আরও কিছুক্ষণ নিজের সঙ্গে এইরকম দ্বন্দ চলল ৷ মুসলমান পরিবারটি নিজেদের মধ্যে গল্প 
করছে কারুর আসন্ন শাদি বিষয়ে ৷ গাড়োয়ানটি মাঝে মাঝে মুখ ফিরিয়ে দেখছে ভরতকে । কেউই 


৬৪৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


টের পাচ্ছে না এই মানুষটির মুখে কেন ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম, চক্ষু দুটি উন্মাদের মতন । 

রাস্তা এক জায়গায় বাঁক নিতেই দেখা গেল সার বেঁধে দাঁড়িয়ে আছে লাল পাগড়ি মাথায় 
পুলিশ । এখানে এত পুলিশ কেন ? কয়েকজন পুলিশ রাস্তার মাঝখানে এসে গাড়ি চলাচল বন্ধ করে 
দিচ্ছে । এ গাড়ির গাড়োয়ান দ্রুত ঘোড়ার রাশ টেনে ধরতেই ঘোড়াটা টি চি শব্দ করে উঠল। 
ভরতের সমস্ত শরীর এখন সজাগ, দৃষ্টি তীক্ষ । প্রথমেই তার মনে হল, বারীন আর হেম কি বোমা 
সমেত ধরা পড়ে গেছে? কোনও রকমে খবর পেয়ে পুলিশ ভরতকে ধরার জন্য. ফাঁদ পেতেছে 
এখানে ? 

একজন দারোগা শ্রেণীর পুলিশ গট গট করে হেঁটে আসছে এই গাড়ির দিকে । ভরত রিভলবারে 
হাত ছোঁয়াল। তার সব দুর্বলতা অস্তহিত হয়ে গেছে । রাগে শক্ত হয়ে উঠেছে চোয়াল । সে ঠিক 
করল, তাকে গ্রেফতার করতে এলেই সে গুলি চালাবে । একজনকে অন্তত না মেরে সে মরবে না । 
রিভলবারগুলোর অনেক দাম, অনেক কষ্টে জোগাড় করতে হয়, এমনি এমনি সে পুলিশের হাতে 
তুলে দেবে নাকি ? 

দারোগাটি রুক্ষ স্বরে বলল, সবাই গাড়ি থেকে নেমে দাঁড়াও । গাড়িটাকে রাস্তার পাশে মাঠের 
মধ্যে রাখো । এখন কোনও গাড়ি যাবে না । এখান দিয়ে লাট সাহেবের কনভয় পাস করবে । 

ভরতের বুকটা ধড়াস করে উঠল । যাঃ ! ফুলার সাহেব শিলং থেকে ফিরে আসছে এরই মধ্য ? 

সাহেবদের দেখার জন্য কিছু কৌতূহলী লোক দাঁড়িয়ে আছে রাস্তার দু'পাশে । ভরত তাদের 
মধ্যে মিশে গেল । এখানেই ফুলারকে হত্যা করার চেষ্টা করা যায় ? চলস্ত গাড়ির পাদানিতে উঠে 
জানলা দিয়ে গুলি চালালে কেমন হয় ? তারপর পুলিশরা ভরতকে ঝাঁঝরা করে দেয় তো দিক! 
কিন্তু মুশকিল হচ্ছে, দূরে দেখা যাচ্ছে একসঙ্গে গোটা পাঁচেক গাড়ি আসছে, তার মধ্যে কোন গাড়িতে 
ফুলাব আছে, তা বোঝা যাবে কী করে ! গাড়িগুলো ছুটছেও বেশ জোরে । 

ভরতের চোখের সামনে দিয়ে ধুলোর ঝড় তুলে বেরিয়ে গেল লাটসাহেবের কনভয় । আর এখন 
শিলং যাওয়া অর্থহীন । উন্টোদিকের ফেরার গাড়িগুলি সবই ভর্তি । তবু একজন গাড়োয়ানকে 
অতিবিক্ত পয়সা কবুল করে ভরত উঠে পড়ল । 

বাড়ি ফেরার পব সংবাদ শুনে বারীন বেশ উৎফুল্ল হলেও হেম গম্ভীর । সে বলল, ভরত এখন 
আমরা তিনজনে রয়েছি । সব সিদ্ধান্ত তিনজনে মিলেই নিতে হবে । একা কেউ কোনও গোপন 
সিদ্ধান্ত নিতে পারবে না । আমাদের না জানিয়ে রিভলবার দুটো নিয়ে গিয়ে তুমি ঘোরতর অন্যায় 
করেছ ! 

বাবীন বলল, অস্ত্র দুটো নিয়ে গিয়েছিল নাকি ? সে কী ! এসব ব্যাপারে কিন্তু আমার কথাই 
ফাইনাল । এ জন্য ভবতকে শাস্তি পেতে হবে । দলের মধ্যে ডিসিপ্লিন রাখাটা খুব বড কথা । 

ভরত চুপ করে বইল । 

বারীন বলল, কী শাস্তি পাবে তা ভেবে দেখতে হবে । আপাতত মুলতুবি রইল । 

পবদিনই খবর পাওয়া গেল, ফুলার সাহেব সদলবলে চলে গেছে রংপুর ' 

বারীনরা খানিকটা দমে গেল । সে যে অনেক দূর । উত্তরবঙ্গের ওদিকটায় এরা কেউই কখনও 
যায়নি ৷ বারীনের ইচ্ছে আপাতত কলকাতায় ফিরে যাওয়া হোক, এবারের মতন ফুলার রক্ষা পেয়ে 
গেল । হেম তাতে রাজি নয় | সে শেষ পর্যন্ত দেখতে চায় । রংপুরের স্থানীয় মানুষদের কাছ থেকে 
নিশ্চয়ই সাহায্য পাওয়া যাবে । 

রংপুরে এসে দেখা গেল, এখানকার পরিবেশ বরিশালের থেকে ভিন্ন । এখানে কোনও 
সর্বজনপ্রিয় নেতা নেই, কিন্তু বারংবার পুলিশি অত্যাচারের ফলে এখানকার কিছু যুবকের মধ্যে একটা 
প্রতিরোধের মনোভাব গড়ে উঠেছে. তারা একটা কিছু করতে চায় । কলকাতা থেকে তারা কোনও 
সাহায্য পায় না । কয়েকজন এর মধ্যেই কলকাতার কয়েকজন নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিল, 
নেতারা শুধু লম্বা-চওড়া বুলি আউড়েছেন । তাঁরা এমন ভাব দেখিয়েছেন, যেন মফস্বলের লোকেরা 
কিছু বোঝে না, তাঁরাই সবজাস্তা । যথাসময়ে তাঁরা রংপুরে নির্দেশ পাঠাবেন । এতে রংপুরের 


৬৪৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


যুবকরা কলকাতার নেতৃত্বের প্রতি বেশ বিরক্ত হয়ে আছে। এইসময় বারীনের দলটি পৌঁছনোয় 
তারা খুব সদয়ভাবে গ্রহণ করল না। তারা জেরা করতে লাগল নানারকম । বারীনের কাছে যে 
অস্ত্রসম্ভার আছে, সে সম্পর্কেও তারা সন্ধিপ্ধ । 

হেম বলল, সকলের সামনে আমি অস্ত্রগুলি দেখাতে চাই না। আপনারা একজন প্রতিনিধি ঠিক 
করুন, কোনও নির্জন জায়গায় তাকে আমাদের অস্ত্রের কার্যকারিতা বুঝিয়ে দেব । 

সেইরকমই ব্যবস্থা হল। শহরেব বাইরে একটি বিস্তৃত জলাশয়ের পাশে ঝোপজঙ্গল । সন্ধেবেলা 
সেখানে গিয়ে বারীনরা নিজেদের পুঁটুলি সমেত বসে রইল । জায়গাটায় অসম্ভব মশা, অনবরত 
চাপড় মারতে হচ্ছে গায়ে । হেম আর বারীন একটার পর একটা সিগারেট টেনে চলেছে, কারুর দেখা 
নেই। চাঁদনি রাত, পাচা ডাকছে, শেয়ালের হুক্বাহুয়াও শোনা যাচ্ছে বেশ কাছেই । 

অনেকক্ষণ পর গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে এল একজন । বেঁটে, যণ্ডমার্ক চেহারা, 
মাথার চুল ছোট করে ছাঁটা । লোকটির নাম যোগেন্দ্রমোহন দাস, সবাই জগুদা বলে ডাকে ৷ মুখে 
নানারকম অভিজ্ঞতার ছাপ আছে, কয়েকবছর সে জাহাজের খালাসি হয়ে পৃথিবীর বিভিন্ন দেশ 
ঘুরেছে। 

অস্ত্রগুলো দেখার পর সে একটা বোমা হাতে তুলে খানিকটা অবহেলার সঙ্গে বলল, এটা ছুঁড়ে 
মারলে ঠিকমতন ফাটবে কি না তা পরীক্ষা করে দেখেছেন ? 

বাবীন সঙ্গে সঙ্গে বলল, হা, দেখা আছে। 

জগ্ড বলল, আমার সন্দেহ আছে । ছুঁড়ে দেখব ফাটে কি না ? 

সে হাতটা উচু করতেই বারীন হা-হা কবে তাকে বাধা দিয়ে বলল, এখানে ছুঁড়বেন কি মশাই ? 
আমাদের কাছে দুটো মাত্র আছে, দুটোই কাজে লাগবে ! 

জগণ্ড বলল. ধকন, বোমা ছোঁড়া হল, ফাটল না । তখন কী হবে? 

আমাব ধারণা, এগুলো বোমা নয়, সাধারণ পটকা । 

বারীন বলল, সেকেন্ড লাইন অফ আকশানও ঠিক কবা আছে । বোমা যদি না ফাটে তা হলে 
আমাদেব দু'জন বিভলবাব নিযে একেবারে লাটসাহেবের সামনে এগিয়ে যাবে । পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জে 
গুলি চালাবে । 

জগ্ড বলল, লাটসাহেবেব কাছাকাছি তিন-চারজন বডিগার্ড থাকে । তারা তো সঙ্গে সঙ্গে গুলি 
চালিয়ে সে দু'জনের খুলি উডিযে দেবে! 

বাবীন বলল, দেবে তো দেবে ৷ তাতে কী আসে যায় ? এই দু'জন তো প্রাণ দেবার জন্য প্রস্তুত 
হয়েই যাবে । দে হ্যাভ অলরেডি ডেডিকেঠেড দেয়ার লাইভস ! 

জণ্ড কৌতুহলী চোখে ভরত আব হেমের মুখের দিকে কয়েক মুহুর্ত তাকিয়ে রইল । তারপর খুব 
মৃদু গলায় জিজ্ঞেস কবল, আপনারা প্রাণ দিতে চান কেন ? 

এক কথায় কী উত্তব দেওয়া যায় তা ভেবে না পেয়ে চুপ করে রইল দু'জনেই । 

জণ্ড বলল. কাযোঁদ্ধাবের আগেই যাবা প্রাণ দেবার জন্য রেডি হয়ে থাকে, তারা কী ধরনের 
বিপ্রবী ” একজন সাহেবকে মাবতে গিয়ে দু'জন প্রাণ দেবে ? প্রাণের ঝুঁকি থাকবে ঠিকই । কিন্তু 
বাঁচার পথ, পালাবার পথ চিন্তা করে রাখা হবে না কেন? 

বারীন বলল, দু'জন প্রাণ দিলে শত শত ছেলে ইনস্পায়ার্ড হবে ! 

জণ্ড বলল, ধরুন, দু'জনে একেবারে প্রাণের মায়া ত্যাগ করে বুক চিতিয়ে সাহেবের সামনে এগিয়ে 
গেল । এ যা পুরনো ধরনের রিভলবার দেখছি, এতেও ঠিকমতন গুলি বেরুলে ভাগ্য বলতে হবে। 
ধরুন সাহেবের গায়ে গুলি লাগল না। সাহেব মরল না, কিন্তু এই দু'জনের প্রাণ গেল । তাতে 
সাহেবরা হাসবে না ? বলবে, ভেতো বাঙালিরা অস্ত্র ধরতে জানে না, রিভলবার হাতে নিয়ে ভয়ে 
কেঁপেছে, তাতেই গুলি অন্যদিকে ছিটকে বেরিয়ে গেছে। প্রাণ দেওয়া সোজা, কাজ উদ্ধার করা 
অনেক শক্ত ! যে-কাজেব জন্য যাওয়া, তাতে যাতে সেন্ট পারসেন্ট সফল হওয়া যায়, সে জন্য 
পাকাপোক্ত প্ল্যান করা দরকার নয় কী ? আপনারাই বলুন না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৩৪৯ 


বারীন বলল, আমরা আঁটঘাঁট বেঁধেই এগুব । 

জগু একটা বিড়ি ধরিয়ে দু'টান দেবার পর জিজ্ঞেস করল, আলফ্রেড নোবেল নামে সুইডেনের 
এক বৈজ্ঞানিক ডায়নামাইট নামে এক ধরনের বোমা আবিষ্কার করেছেন, সে বিষয়ে কিছু জানেন ? 
বোমাটা এক জায়গায় পুঁতে তার সঙ্গে একটা তার জুড়ে দেওয়া হয় । সেই তারটা অনেক দূরে নিয়ে 
গিয়ে কল টিপে বোমাটা ফাটানো যায় । এইভাবে পাহাড়ও ফাটানো যায়, কারুর গায়ে কিছু লাগে 
না। 

হেম বলল, এই বোমার বিষয়ে আমি পড়েছি । 

জগু. বলল, ধরুন, লাটসাহেব কোন ট্রেনে আসছে, আগে থেকে খবর নেওয়া গেল । ট্রেন 
লাইনের মাঝখানে একটা ওই ভায়নামাইট বোমা পুঁতে রাখা হল, ট্রেন এসে পড়ার পর লাটসাহেবের 
কামরাটা ওই জায়গায় পৌছালে দূর থেকে কল টিপে সেটা উড়িয়ে দেওয়া হল । সঙ্গে সঙ্গে 
বিপ্লবীদের চম্পট দেবারও অনেক সময় পাওয়া যাবে । ধরা পড়ার প্রশ্ন নেই। যাকে বলে, সাপও 
মরল, লাঠিও ভাঙল না। 

বারীন বলল, সে রকম বোমা আমরা কোথায় পাব ? 

জগু বলল, কিছু কিছু মশলা জোগাড় করতে পারলে সে রকম বোমা বানানো খুব শক্ত কিছু 
নয় । আমিও আপনাদের সাহায্য করতে পারি । আমার মশাই সাতটা ছেলেমেয়ে, দুটো বউ, বুড়ো 
বাপ-মাও বেঁচে আছে, সব আমার ঘাড়ের ওপর, আমি নিজে সামনা-সামনি যাব না, তবে আড়াল 
থেকে যতদূর সম্ভব সাহায্য করতে রাজি আছি। 

তারপর সে ভরতের কাঁধে হাত রেখে বলল, খামোখা মরতে চান কেন ? পৃথিবীতে বুঝি 
ভালবাসার কেউ নেই ? 

ভরতের মনে হল, এমন মধুর কথা সে আগে কখনও শোনেনি । প্রাণ দেওয়াটা যে কত 
গৌরবের, এই তন্বটাই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে । এ বলছে বাঁচার কথা । সত্যিই তো, 
কাজ উদ্ধারের সঙ্গে সঙ্গে নিজের বাঁচার পথটাই বা খোলা রাখা হবে না কেন ? অত বড় একজন 
সাহেবকে মেরেও যদি ধরা না দেওয়া যায়, পালানো যায়, সেটাই তো বেশি বীরত্বের । 

রংপুরে কেউ এই তিনজনকে নিজেদের বাড়িতে আতিথ্য দেয়নি । তবে একজন একটা ফাঁকা 
বাড়ি ওদের জন্য ছেড়ে দিয়েছে । সেখানে ওরা রান্না করে খায় । রান্না করতে হয় ভরতকে । এটা 
তার শাস্তির অঙ্গ । ডাল আর ভাত আলাদা রান্না করার বদলে ভরত প্রায় রোজই খিচুড়ি বানায়, সঙ্গে 
কিছু ভাজাভুজি | এখানে ঝিঙে-বেগুন শস্তা, আলু-পেঁয়াজের বেশ দাম, পটল পাওয়া যায় না। 
পয়সা ক্রমশ ফুরিয়ে আসছে । বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি । স্টিমারের ভাড়া দিয়ে কারুর কাছেই 
আর তেমন কিছু নেই। নতুন বোমাটা বানাতেও বেশ কিছু টাকা লাগবে । তা হলে উপায় £ 
একটাই শুধু আশার কথা, ফুলার সাহেব রংপুরে বেশ কিছুদিন থাকবে । এটা খুব নির্ভরযোগ্য সূত্রে 
জানা গেছে। 

অর্থ সংগ্রহের জন্য বারীন কলকাতায় চলে গেল । ভরত আর হেম বাড়ি থেকে বিশেষ বেরোয় 
না। জগু সাবধান করে দিয়েছে, এখানে ওদের পক্ষে বেশি লোকের সঙ্গে মেলামেশা না করাই 
ভাল । ফুলার সাহেব বেশ কিছুদিনের জন্য আস্তানা গেড়েছে বলে পুলিশে পুলিশে ছয়লাপ, তার 
মধ্যে কিছু টিকটিকিও মিশে আছে । নতুন লোক দেখলে খোঁজখবর নিচ্ছে । জগ্ড নিজে অবশ্য 
প্রায়ই ওদের কাছে এসে নানান দেশের গল্প করে। 

সময় কাটাবার কোনও সমস্যা নেই । এ বাড়িতে একটা আলমারির মধ্যে বেশ কিছু পুরনো বই 
রয়েছে, বাংলা-ইংরেজি মেশানো । দেখে মনে হয়, অনেক দিন সেই আলমারি খোলা হয়নি । হেম 
সারা দিন শুয়ে শুয়ে বই পড়ে ।. ভরতও চটপট রান্না সেরে নিয়ে পছন্দমতন বই খোঁজে । তার 
মনোভাব এখন সম্পূর্ণ বদলে গেছে, তাকে সবসময় বেশ উৎসাহী ও হাসিখুশি দেখায় । রংপুরে 
আসার আগে পর্যন্ত মৃত্যুচেতনা মাথার ওপর ভূতের মতন চেপে বসেছিল । দেশের কাজ করা কিংবা 
পরাধীনতার অপমানবোধের চেয়েও প্রধান হয়ে উঠেছিল নিজেদের প্রাণদান। যেন মৃত্যু 


৬৫০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অবধারিত । এখন মনে হয়, দেশের কাজ করতে হবে, অত্যাচারী ফুলারকে শাস্তি দিতে হবে, এ সবই 
ঠিক, সেইসঙ্গে নিজের প্রাণ বাঁচাবারও সবরকম চেষ্টা করতে হবে । সব মানুষই বাঁচতে চায়, আগে 
থেকেই নিজে নিজেকে মৃত্যু দণ্ডাজ্ঞা দিয়ে বসবে কেন ? ভরত ধরেই নিয়েছে, নতুন বোমাটা 
বানানো হলে তাদের কার্যসিদ্ধি তো হবেই, নিজেরাও প্রাণে বাঁচতে পারবে । সে রকম বেগতিক 
দেখলে সুদূর পাঞ্জাব বা সিন্ধু প্রদেশে পালিয়ে গিয়ে গা-ঢাকা দিয়ে থাকতে হবে কিছুদিন । যতই 
অচেনা পরিবেশ হোক, যত দূরই হোক, তবু তো বেঁচে থাকা ! এখন প্রতিদিন ঘুম ভাঙার পর সূর্যের 
আলো দেখাব পরই মনে হয়, এই পৃথিবী কত সুন্দর ! কয়েকটা টুনটুনি পাখি ডাকাডাকি করে, তাও 
মনে হয় কত মধুর ' পাগল ছাড়া এই পৃথিবী কেউ এমনি এমনি ছেড়ে যেতে চায় ! 

আপাতত বেঁচে থাকার অন্য একটি সমস্যা দেখা দিয়েছে । বারীন দু'-তিন দিনের মধ্যেই ফিরে 
আসবে বলেছিল, এক সপ্তাহ কেটে গেল, তার পান্তা নেই। কোনও চিঠিপত্রও লেখেনি। 
টাকা-পয়সাও নিঃশেষ, রান্নাঘরে চাল-ডালও বাড়ন্ত, এর পর খাওয়া জুটবে কী করে ? ভরতের কাছে 
শেষ যে-কটি টাকা ছিল তা বারীনের যাওয়ার ভাড়ার জন্য দিতে হয়েছে, এখন উপায় ? বারীন কি 
অসুস্থ হযে পড়ল ? বারীন যদি আর না আসে ? ওরা দু'জন এখান থেকে ফিরবেই বা কী করে ? 

আজ শুধু খিচুড়ি, আলু-বেগুনও জোটেনি ৷ দুপুরে দুটো কলাপাতায় খিচুড়ি বেড়ে দিয়ে ভরত 
বলল, চাল-ডাল আজ শেষ । কয়েকটা ঝিঙে পড়ে আছে । ও বেলায় শুধু তার ঝোল হবে । কাল 
কী করে চলবে আমি জানি না । হেম, তোমার কাছে আর পয়সা আছে ? 

হেম বলল, আমার শেষ সিকিটা তো পবশু খবচ করে ফেললাম ! আশা করি বারীন আজ এসে 
পড়বে ! 

ভবত বলল, যদি না আসে ? ভদারলোকের ছেলে, কারুর কাছে তো ভিক্ষেও চাইতে পারব না ! 

হেম বলল, এখানে আমাদের ভদ্দরলোক হিসেবে কজন চেনে ? চুলে ধুলোবালি মেখে, খালি 
গাযে, শুধু লুঙ্গি পবে যদি বাজারের কাছে বসি, কেউ ভিক্ষে দেবে না ! 

ভবত হেসে বলল, না, কেউ দেবে না। তুমি বা আমি যদি ভিখিরি সেজে বসি, লোকে বলবে, 
আ মব মিন্সে, খেটে খেতে পাবিস না £ অমন তাগড়া চেহাবা নিয়ে ভিখ মাঙছিস লজ্জা করে না? 

ভবত বলল, স্থানীয কুলিরা ঠেঙিয়ে আমাদের তাড়াবে ! দুর্ভিক্ষের ধাক্কায় বহু চাষা-মজুর শহরে 
এসে ভিড কবেছে। 

সে বাতেও বারীন ফিবল না। পবদিন আর উনুন ধরাবার প্রশ্ন নেই । কাছে যখন টাকাকড়ি 
থাকে, তখন একটা বেলা, কিংবা একটা গোটা দিনও কিছু না খেলে তেমন কষ্ট হয় না। কিন্তু আজ 
সকাল থেকেই পেট টুই টুই করছে, একটাই কথা মনে পড়ছে, কী খাব, আজ কী খাব ? 

দু'জনে দুটি বই খুলে চৌকিতে শুযে রইল | চোখ মাঝে মাঝে চলে যাচ্ছে সদর দরজার দিকে. 
কান এমনই উৎকর্ণ যে শালিক পাখির পায়ের আওয়াজও শুনতে পাচ্ছে । যদি বারীন আসে, সে 
এসে পড়তে পাবে যে কোনও মুহূর্তে | হেম পড়ছে বঙ্কিমের রাজসিংহ', আর ভরত পড়ছে ‘হুতোম 
প্যাচাব নকশা’, সে বইটার সামনেব কয়েকখানা পাতা ছেড়া । 

পড়তে পড়তে একসময ভবত হো-হো কবে হেসে উঠল । হেম পাশ ফিরে জিজ্ঞেস করল, কী 
হে, এত হাসির কী হল ? 

ভরত বলল, এই জায়গাটা শুনবে ? “মা শুনে বড় খুসী হতেন ও কখন কখন আমাদের উৎসাহ 
দেবাব জন্য ফি পয়াব পিছু একটি করে সন্দেশ প্রাইজ দিতেন ; অধিক মিষ্টি খেলে তোৎলা হতে হয়, 
ছেলেবেলা আমাদের এ সংস্কাব ছিল; সুতরাং কিছু আমরা আপনারা খেতুম, কিছু কাগ ও 
পায়রাদের জন্যে ছাদে ছড়িযে দিতুম । আর আমাদের মঞ্জুরী বলে দিশি একটি সাদা বেড়াল ছিল 
(আহা কাল সকালে সেটি মরে গ্যাছে__ বাচ্চাও নাই) বাকী সে প্রসাদ পেতো ।; 

পড়া থামিয়ে ভবত বলল, কতকাল সন্দেশ খাইনি । এই সাদা বেড়ালটাকেও ভাগ্যবান মনে হচ্ছে 


না? 
৬৫১ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হেম বলল, সন্দেশ খেতে চাও, তোমার বাবুয়ানি তো কম নয়! দেখো ভাই, সারা দিন যদি 
ভাত-টাত নাও জোটে, পেটে কিল মেরে থাকতে পারি, কিন্তু এক কাপ চা না হলে যে চলেনা । 
বিডি-সিগ্রেটও ফুরিয়ে গেছে । আমাদের প্রতিবেশী নলিনীবাবুর বাড়িতে গেলে কি এক পেয়ালা চা 
দেবে না? 

ভরত বলল, উনি ভুরু কুঁচকে কথা বলেন । বাগানে দাঁড়ালে দেখা হয়, কোনওদিন বাড়ির মধ্যে 
যেতে বলেননি । ওঁর বাড়িতে দুটি সোমখ মেয়ে আছে, তাই বোধহয় আমাদের সন্দেহ করেন ! 

হেম সোতসাহে উঠে বসে বলল, এই তো একটা উপায় খুঁজে পেয়েছি । বারীন যদি না-ই ফেরে, 
তা হলে তোমায় একটি বিয়ে দেব এখানে ৷ তুমি পাত্র হিসেবে খারাপ নয়, লেখাপড়া জানো, 
চেহারাপত্তর ভাল । তুমি জাতে তো কায়স্থ ! নলিনীবাবুরাও কায়স্থ, আপত্তি হবে না বোধকরি । 

ভরত বলল, আমি কায়স্থ না চাঁড়াল, তা বুঝবে কী করে ? তোমার মুখের কথায় বিশ্বাস করবে ? 
আমার চাল্চুলো নেই, আর কারুর কাছে যে খোঁজ নেবে, তারও উপায় নেই। তুমিই বরং আর 
একটা বিয়ে করে ফেল ! 

হেম বলল, আমার একটি যে গৃহিণী আছে, তাতেই রক্ষা নেই! সৃষ্টিকর্তা মেয়েদের একটি 
সাঙ্ঘাতিক অস্ত্র দিয়েছেন, তার নাম কান্না । তাতেই আমি কুপোকাত হয়ে গেছি কতবার ! আর 
একটা বিয়ে করার বদলে আমি ফাঁসি যেতেও রাজি আছি! 

এরূপ আলোচনা চলতে চলতেই দরজার বাইরে পায়ের শব্দ পাওয়া গেল । বারীন নয়, এসেছে 
জণ্ড । খানিকক্ষণ কথাবার্তা বলার পর জগু জিজ্ঞেস করল, আজ রান্নার আয়োজন দেখছি না যে! 
বেলা তো প্রায় বারোটা বাজে ! 

হেম বলল, কালকের বাসি অনেক খাবার ছিল, সকাল সকাল খেয়ে নিয়েছি। 

জগ্ড বলল, তাই নাকি ? কী খেলেন? 

ভরত বলল, বেশ খানিকটা ঘি-ভাত ছিল । আর খাসির মাংস । মাংস রান্না বাসি হলেই ভাল 
জমে । চিংড়ি মাছও ছিল গোটা কয়েক । আর কামরাঙার অন্বল । 

জগ্ড বলল, আহা-হা, এ তো অতি উপাদেয় । আগে এলে একটু চেখে দেখতাম । সঙ্গে দই ছিল 
না ! রংপুরের দই বিখ্যাত, আর পাতক্ষীর । 

হেম বলল, তাই নাকি ? ও বেলা আনিয়ে খাওয়া যাবে | 

জণ্ড একটা বিড়ি ধরাল, হেম লোভীর মতন তাকিয়ে রইল তার দিকে | বিড়ির গন্ধে তার মন 
আনচান করছে । কিন্তু চক্ষুলজ্জায় চাইতে পারল না । 

জগ্ড বলল, স্নান করবেন না? 

ভরত বলল, সকালেই সারা হয়ে গেছে। 

জগু বলল, তা হলে উঠন, কামিজ পরে নিন। আমার অধার্জিনী আজ আপনাদের নেমন্তন্ন 
করেছেন । এত জলদি জলদি যে এতসব ভাল ভাল খাদ্য খেয়ে বসে থাকবেন তা তো বুঝিনি 
আগে । চলুন, শুধু দুটি ডাল-ভাত খাবেন, একটু না হয় দেরি করেই খেতে বসব । 

ভরত ও হেম পরস্পরের সঙ্গে চোখাচোখি করে একসঙ্গে হেসে উঠল। জগু না হেসে 
গম্ভীরভাবে ভরতকে বলল, আপনি তো মশাই ম্যাজিক জানেন । কাল সন্ধেবেলা দেখলাম ঝিঙের 
তরকারি রেঁধেছেন । আজ সেটা হয়ে গেল বাসি মাংস ! 

হেম বলল, তা হলে দিন, আগে একটা বিড়ি দিন ! ভাত খাওয়ার আগে আপনার বাড়িতে চা 
খাব । 

বারীন ফিরল পরের দিন । কিন্তু সে দুঃসংবাদ নিয়ে এসেছে । চেষ্টা করেও সে মাত্র পঁচিশ 
টাকার বেশি জোগাড় করতে পারেনি । সে টাকাও দিয়েছেন অরবিন্দ ঘোষ, তিনি বলেছেন, তাঁর 
কাছে আর টাকা নেই । সত্যিই তো, তিনি বেশি টাকা পাবেন কোথায় ? যে-সব বড় মানুষেরা 
সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কেউ পান্তা দেয়নি । আসল ব্যাপারটি এই । ফুলার বধের 
পরিকল্পনা নিয়ে এই দলটি অনেক দিন বাইরে রয়েছে, তাতে কলকাতার নেতাদের ধারণা হয়েছে যে 


৬৫২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এরা কাজের কাজ কিছুই না করে ফুর্তি করে বেড়াচ্ছে। সেজন্য আর কেউ টাকা দেবে না। একটা 
বড রকমের আকশন করে দেখাতে পারলে অনেক অর্থ সাহায্য আসবে ! 

পঁচিশ টাকায় বিপ্লব £ নতুন বোমা বানাবার খরচই বা আসবে কোথা থেকে, ওদের 
খাওয়া-দাওয়াই বা কীভাবে চলবে । তবে কি এবারের মতন এ পরিকল্পনা বাতিল করে ফিরে 
যাওয়াই শ্রেয় ? ভরত ফিরে যাওয়ার পক্ষে, বারীনও নিমরাজি | কিন্তু হেম জেদ ধরে রইল । সে 
কিছুতেই ব্যর্থতা স্বীকার করে নেবে না। 

দু'দিন ধরে তকতিক্কি চলার পর তৃতীয় দিন উপস্থিত হল আর একজন । নরেন গোঁসাই । তাকে 
অরবিন্দবাবু পাঠিয়েছেন বিশেষ এক বার্তা দিয়ে । বারীনরা ফিরে যাক, এটা অরবিন্দবাবু চান না। 
কলকাতা থেকে আর অর্থ সংগ্রহের আশা নেই । এই রংপুর থেকেই টাকা তুলতে হবে । এমনিতে 
কেউ দেবে না। বারীনদের কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র রয়েছে, সেগুলোকেই কাজে লাগাতে হবে । 

অথাৎ ডাকাতি । হেম আর বারীন রাজি হয়ে গেলেও এই ব্যাপারটা ভরতের মনঃপুত নয় । চার 
বছর আগে যতীন বাড়জ্যের আখড়ায় জমায়েত হবার সময় কয়েকবার ডাকাতি করে টাকা তোলা 
হয়েছিল, সেই টাকার কোনও হিসেব নেই, সব নয় ছয় হয়ে গেছে! এ কাজ অনৈতিক । বিপ্লবীদের 
নামে কলঙ্ক লাগবে । দেশের মানুষের ওপর ইংরেজরা অত্যাচার চালাচ্ছে, তার ওপর বিপ্লবীরাও 
অত্যাচাব চালাবে ? 

নবেন বলল, তোমার এই দৃষ্টিভঙ্গিটাই ভুল । আমবা তো নিজেদের স্বার্থে কিছু করছি না। 
দেশের কাজের জন্যই টাকা চাই । সে টাকা তো দেশের মানুষই দেবে | যদি স্বেচ্ছায় দিতে না চায়, 
তা হলে আপাতত জোব করে আদায় করতে হবে । সে টাকার পাই-পয়সা পর্যন্ত হিসেব রাখা হবে 
এবার । বেশি বড় দল দরকার নেই, আমরা চারজনই যথেষ্ট । 

ভবত বলল, একটা কথা আমি খোলাখুলি বলতে চাই । আমার কাছে রিভলবার আছে বলেই 
আমি দেশের মানুষকে মারতে পারব না । সেটা পাপ । ডাকাতি করতে গিয়ে যদি বাধা আসে, তখন 
কী হবে ? 

নরেন বলল, মানুষ মারতে হবে না, ভয দেখালেই যথেষ্ট ! ফাঁকা আওয়াজ করব । কেউ 
কাছাকাছি এসে পড়লে বড়জোর পায়ে গুলি চালাব । দেশের কাজের জন্য কোনও কিছুই পাপ নয় ! 

শুর হল ডাকাতিব পরিকল্পনা । ভরত একটা ব্যাপাবে অবাক হল, অরবিন্দবাবু নরেনকে এ 
কাজের জন্য পাঠালেন কেন ? সে জমিদারের ছেলে । এককালে বাংলার সব জমিদারই নাকি 
ডাকাত ছিল, কিন্তু ইংরেজ আমলে তাদের জারিজুরি ভেঙে গেছে, ইংবেজরা নিজেরাই সবচেয়ে বড় 
ডাকাত বলে অন্য সব ডাকাতদেবই ঠাণ্ডা করে দিয়েছে । এখনকার জমিদাররা অলস, ভোগবিলাসে 
মত্ত । নরেনেব দুধ-ঘি-মাখন খাওযা চেহাবা । সন্যাসীদের মতন গেরুয়া পোশাক পরে । তবু 
ডাকাতির ব্যাপারে তারই সবচেয়ে বেশি উৎসাহ । অবশ্য আনন্দমঠের বিপ্লবীরাও সন্ন্যাসী ছিল । 

ঠিক হল নবগ্রাম নামে একটি জায়গার এক ব্রাহ্মণের বাড়িতে ডাকাতি কবাই সুবিধাজনক | সে 
্রাহ্মণটি অতি কৃপণ ও সুদে টাকা খাটায় । খাতকদের নানাভাবে হেনস্থা করে, জমি নিলাম করিয়ে 
দেয । লোকটি অতি বদ, তার টাকা কেড়ে নেওয়ায় দোষ নেই । তার পরিবারে লোকসংখ্যাও বেশি 
নয় । 

রংপরেব দুটি যুবককে নানাভাবে পরীক্ষা করে দলে নেওয়া হয়েছে। স্থানীয় লোক ছাড়া সব 
খবরাখবর সংগ্রহ করা যায় না । তাদের মধ্যে একজনের মামাবাড়ি ওই নবশ্রামে । সে আগের রাতে 
সেখানে চলে যাবে । এই দলটি ঠিক রাত একটায় পৌঁছলে সে সংকেত দেবে । 

সবাই দিনের বেলা ভাল করে ঘুমিয়ে নিল । বিকেলবেলা ভাল করে চা, নিমকি ও পাতক্ষীর 
খাওয়া হল, তারপর দলটি রওনা দিল সন্ধের অন্ধকার নেমে আসার পর । পথ দেখাবে স্থানীয় অন্য 
যুবকটি । আগের রাতে তুমুল বৃষ্টি হয়ে গেছে, সমস্ত রাস্তাই কাদা । নিঃশব্দে হাঁটতে গেলেও ছপছপ 
শব্দ হয় । লোকবসতি এড়িয়ে এড়িয়ে চলতে হচ্ছে । সাপখোপের ভয় পদে পদে । একটা ব্যাঙের 
ওপর পা পড়তে ভরত আতঙ্কে প্রায় চিৎকার করে ফেলছিল আর একটু হলে ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৫৩ 


চার বছব আগে এই বকম অভিযানে দলে লোকসংখা ছিল অনেক বেশি । ডাকাতেব বড দলবল 
দেখলেই গ্রামবাসীরা ভয় পায় । এবারে অন্য কৌশল ঠিক করা হয়েছে । মহাজন ব্রাহ্মণটি যে 
বালিশ মাথায় দিয়ে শোয়, সেই বালিশের মধ্যেই তার জমানো টাকা, সোনা-দানা থাকে । টাকার 
গরম ছাড়া তার ঘুম হয় না। কোনওক্রমে সেই বালিশটি কেড়ে নিতে হবে । বেশি লোককে সে 
বিশ্বাস করে না, একজন নমঃশুদ্র পাহারাদার শুয়ে থাকে তার দরজার বাইরে । লাঠি ছাড়া কাছে আব 
কোনও অস্ত্র থাকে না। রিভলবারের ভয় দেখিয়ে তাকে কাবু করতে হবে । বুড়োর কাছ থেকে 
বালিশটা কেড়ে নিয়ে পালাতে হবে ঝটাপট । 

বাড়ির মধ্যে ঢোকারও একটা উপায় পাওয়া গেছে । গোয়ালঘরের গা ঘেঁষে রয়েছে একটা বড় 
চালতাগাছ। সেই গাছ বেয়ে খড়ের চালে নামা যায় । সেখান থেকে উঠোনে । কিন্তু বুড়ো তো 
নিজের ঘরের দরজা খুলে ঘুমোবে না, সেই দরজা ভাঙা যাবে কী করে ? ভাঙতে গেলে প্রচণ্ড শব্দ 
হবেই । যদি বমা টিকের দরজা হয়, তা ভাঙাও সহজ কর্ম নয | না ভেঙেও কার্য উদ্ধার করা যায়, 
তাতে ধৈর্য লাগবে । ব্রাহ্গণটি রাত্তিরে তিনবার অন্তত প্রস্রাব করবার জন্য বাইরে আসে । সেবকম 
একবারের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই । 

তা হলে, প্রথমে একজন চালতাগাছ বেয়ে উঠোনে নামবে । নেমেই সে সদর দরজা খুলে দেবে 
ভেতর থেকে । এ কাজের ভার নেবে হেম । সবসময সবচেয়ে বেশি ঝুঁকি নেবার জন্য সে 
বদ্ধপরিকর । দরজা খোলা পেয়ে অন্যরা ভেতরে ঢুকে পাহারাদারটিকে কাবু করবে । আব যদি সদব 
দরজার ভেতর থেকে তালা দেওয়া থাকে ? তা হলে হেম সঙ্কেত দেবে, অন্যদেরও ওই চালতাগাছ 
বেয়েই যেতে হবে অন্দরে । 

ভরত জিজ্ঞেস করেছিল, পাহারাদারটি যদি আগেই জেগে উঠে লাঠি নিয়ে তেড়ে আসে ? এদেন 
লাঠির জোর সাঙ্বাতিক হয় । 

বারীন উত্তর দিয়েছিল, অগত্যা তা হলে ওকে মারতেই হবে । একটা গুলিই যথেষ্ট । 

নরেন বলেছিল, না না। খুন করার দরকার হবে না। গ্রামের লোকেবা সাহেবদেব কাছে খাড়া 
বন্দুক-পিস্তল দেখেইনি । সাহেবদের অস্ত্র হিসেবে এগুলোকে ওরা যমেব মতন ভয় পায । 
দেখালেই থরথরিয়ে কাঁপবে । বড়জোর হাতে বা পায়ে গুলি চালাতে হবে | 

হেম বলেছিল, গুলি চালালে শব্দ হবে । তাতে বুডোটা ঘর থেকে বেরুবে কেন । আগে দেখতে 
হবে, লোকটা ঘুমিয়ে আছে না জেগে আছে । কোন পজিশনে শুয়ে আছে। আস্তে আস্তে গিয়ে 
পেছন দিক থেকে ওকে জাপটে ধরে মুখ বেঁধে দিতে হবে । আমার ওপর সে ভার ছেড়ে দাও, সেটা 
আমি পারব । 

বারীন বলেছিল, যেমন করেই হোক, বুড়োর বালিশটা আমাদের চাই-ই । তাতে দু'- একজন 
ঘায়েল হয় তো হোক, এ ব্যাপারে আমাদের মন শক্ত করতে হবে । কিছুতেই খালি হাতে ফিবব 
না। 

পুকুরধারে পাশাপাশি দুটো ঝাঁকড়া তেঁতুলগাছ, সেখানে এসে ওরা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে 
দেশলাই জ্বেলে দেখছে বারীন, একটা প্রায় বাজে । জায়গাটাতে অসম্ভব মশা, কাছেই শ্মশান ছিল 
কিনা কে জানে । বিকট পচা গন্ধ আসছে একদিক থেকে । 

একটা বেজে গেল, তবু কোনও সাড়াশব্দ নেই । যে যুবকটি আগে থেকেই এখানে আছে, সে কি 
ঘুমিয়ে পড়ল ? কিংবা ভয় পেয়ে গেল ? আগে সে খুব সাহস দেখিয়েছিল | মশার কামড়ে এখানে 
আর তিষ্ঠনো যাচ্ছে না। ছেলেটি সংকেত না দিলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে ? টাকা চাই, টাকা 
চাই ! ফুলার-বধ আর কতদিন বিলম্বিত করা যায় ? আজ রান্তিরেই যা হোক একটা কিছু হেস্তনেস্ত 
করতে হবে । ূ 

এর মধ্যে চাঁদ উঠে গেল । যাঃ, কোন তিথি তা হিসেব করে আসা হয়নি । কাল রাতে অত মেঘ 
ছিল, আজ একেবারে আকাশ পরিষ্কার, ফটফট করছে জ্যোৎস্না । 

অন্যরা জ্যোৎস্না দেখে উদ্বিগ্ন হলেও হেম বলল, ভালই হল, খড়ের চালে বসে বাড়ির ভেতরটা 


৬৫৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মোটামুটি দেখে নেওয়া যাবে । কিন্তু ছেলেটি না এলে বুড়োর বাড়ি চেনাবে কে ? 

অন্য যুবকটি বলল, সে বাড়ি আমিও চিনি । কিন্ত কিছু কি গণ্ডগোল হল ? 

হেম বলল, চলো, তা হলে যাওয়া যাক । 

বারীন বলল, বালিশটা আমার কাছে থাকবে । ফেরার সময় আমরা আলাদা আলাদা ফিরব | যে 
যেদিকে পারে । দু-একদিনের মধ্যে বংপুর শহরে না ফিরলেও ক্ষতি নেই। 

একটা বাঁধেব মতন উচু রাস্তা, দু'পাশে মাঠ । তারপর একটি পাড়া । ব্রাহ্মণের বাড়িটি ফাঁকা 
জাযগায় নয়, দূরে কাছে কযেকটি বাডি আছে, শোরগোল উঠলেই অন্য প্রতিবেশীরা জেগে উঠতে 
পারে । এদের একমাত্র ভরসা আগ্নেয়াস্ত্র । ভরত অনুভব করল, আজকের পরিকল্পনায় যুক্তির বদলে 
দুঃসাহসই বেশি । অন্য যুবকটি এল না কেন ? ঠিক ভয় নয়, বুকের মধ্যে একটা অস্বস্তি বোধ, কিছু 
যেন ভুল হযে গেছে। 

আপাতত বাডিগুলি ঘুমন্ত নিঝুম, কোথাও বাতি জ্বলছে না। ব্রাহ্মণের বাড়িটি বেশ সুরক্ষিত, 
উঠোনটা উচু পাঁচিলে ঘেবা । গোয়ালঘরটি মূল বাড়ি থেকে অনেকটা তফাতে, মাঝখানে উঠোন । 
একটা কুকুর ওদেব সঙ্গে সঙ্গে এসে অনবরত ডেকে চলেছে ৷ স্থানীয় যুবকটি মাটি-ঢেলা ছুঁড়ে 
সেটাকে তাডাতে চাইলেও সেটা খানিক দূরে গিয়ে ফিরে আসছে আবার । 

হেম ধুতিব বদলে হাফপ্যান্ট পরে এসেছে, কোমরে রিভলবার বাঁধা, চালতাগাছ বেয়ে উঠতে শুরু 
কবল | বেশ স্বাস্থ্যবান, বড় গাছ, ঘন পাতায ঢাকা, খসখস শব্দ হচ্ছে পাতায় । চাঁদের আলোয় স্পষ্ট 
দেখা যাচ্ছে একটা লম্বা ডাল ধরে দোল খেতে খেতে হেম লাফিয়ে নামল খড়ের ঢালু চালে । 
সেখানে বসে বইল কয়েক মিনিট, তারপর ঠিক একটা বাঘের মতন গুঁড়ি মেরে মেরে এগুতে 
লাগল । একটু পরে তাকে আর দেখা গেল না। 

এ পর্যন্ত ভেতব থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাযনি । হেম লাফিয়ে নেমেছে মাটিতে ? 
পাহাবাদাবটি ঘুমন্ত না জাগ্রত ? হেম আগে দরজা খুলে দেবে, না আগে পাহারাদারটিকে একাই কাবু 
কবতে যাবে ? অধাব প্রতীক্ষা । একটা একটা করে মুহুর্ত গোনা হচ্ছে। 

হেম দবজা খুলে দেবাব আগেই কিছুটা দূরে অকস্মাৎ বহু মানুষের চিৎকার শোনা গেল । কারা 
যেন ইতস্তত ছোটাছুটি করছে, জ্বলে উঠল কয়েকটি মশাল । এদিকেই ছুটে আসছে, মার মার, 
ডাকাত ডাকাত বব শোনা যাচ্ছে । কী হল ব্যাপারটা ? এখানে কেউ জাগেনি এখনও, অত দূরে ওরা 
ডাকাতিব কথা টেব পেল কী করে ? আগের যুবকটি বিশ্বাসঘাতকতা করেছে ? এদের জন্য ফাঁদ 
পাতা হয়েছে ? 

সত সত ক্রুদ্ধ জনতা ছুটে আসছে এদিকেই । এরই মধ্যে কাকে যেন ধরে ফেলে মার শুরু 
কবেছে। শোনা গেল তার আর্ত চিৎকাব । কিছু লোক তাডা করছে, কিছু লোক ছুটে পালাচ্ছে । 
ওবা কাবা ? ৃ 

প্রা সঙ্গে সঙ্গে বোঝা গেল ব্যাপাবটা | এ বাড়ির ডাকাতদের কথা কেউ এখনও টের পায়নি । 
কিন্তু এমনই ভাগ্যের পধিহাস, আজই, এই একই সময়ে এ গ্রামের অন্য একটি বাড়িতে, ডাকাত 
পড়েছে । তাবা সত্যিকারের ডাকাত দল, যে বাড়িতে তারা হামলা করতে গিয়েছিল, সেটা নায়েবের 
বাডি, তাব বরকন্দাজদ্বে সঙ্গে গ্রামেব লোকও লাঠি-সৌটা নিয়ে ডাকাতদের পিছু নিয়েছে । 

তা হলে তো আর এখানে থাকা চলে না । বারীন চেঁচিয়ে বলল, রিদ্রিট, রিট্রিট ! 

ভবত বলল, হেম ? হেম যে এখনও ভেতরে ? 

হেমেব জন্য অপেক্ষা না করে দলের অন্যরা দিকবিদিক ভুলে দৌড় দিল । ভরত তবু না নড়ে 
গলা ফাটিয়ে ডাকল, হেম, হেম ! বেবিয়ে এসো ! 

কোনও উত্তব নেই । কিন্ত জনতার অগ্রবর্তী কয়েকজন ভরতের গলা শুনতে পেয়েছে । দু'জন 
লোক বলল, ওই তো এক শালা ! 

ভবত এবার দৌড়েও বেশি দূব যেতে পাবল না । সেই দু'জন দু'দিক দিয়ে তাকে প্রায় বেষ্টন 
কবে ফেলেছে । ওদের হাতে বশাঁ। ভরত রিভলবারটা বার করে বলল, সাবধান ! গুলি খেয়ে 


৬৫৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মরবি, হটে যা ! 

একজন ভরতের দিকে বর্শা ছুঁড়ে মারল । ভরত গুলি চালাতে দ্বিধা করল তবু । তার হাত 
কাঁপছে । সে মানুষ মারবে ? সে না মারলে এরা তাকে মেরে ফেলবে । সে নলটা ওপরের দিকে 
করে ট্রিগার টিপল দু'বার, সেই শব্দে কাজ হল । তার অনুসরণকারীরা গুলি না খেয়েই আছড়ে 
পড়ল মাটিতে, তারপর হ্যাচোড় প্যাচোড় করে পালাতে লাগল । 

অন্য কোথাও আরও গুলির শব্দ শোনা যাচ্ছে । ভরত দৌড়চ্ছে, কোন দিকে যাচ্ছে জানে না, 
ঢুকে পড়েছে একটা জঙ্গলে । জ্যোৎস্না রয়েছে, তবু মাঝে মাঝে চোখে অন্ধকার দেখছে কেন ? 
পেটে এত ব্যথা, এ কী পেটে একটা বর্শা গেঁথে আছে, তার মস্ত বড় ডান্ডাটা নিয়েই সে ছুটছে 
এতক্ষণ ? বশটা কখন লাগল সে টেরও পায়নি । এতক্ষণ ব্যথাও করেনি । এটা আগে তুলে ফেলা 
দরকার | ডান্ডাটা ধরে টানাটানি করতে সেটা ভেঙে গেল মট করে । ফলাটা গেঁথে রইল পেটে । 

ভরত ছুটছে । তাকে বাঁচতেই হবে । হেমের কী হল, ওই বাড়ির মধ্যে আটকা পড়ে গেছে? 
হেম সহজে ধরা দেবার পাত্র নয়, হেমের মাথায় ঝটিতি বুদ্ধি খেলে । হেম যদি চালতাগাছটার ওপরে 
বসে থাকে, কেউ তার অস্তিত্ব টের পাবে না । সেটাই সবচেয়ে ভাল উপায় । লোকজন সরে গেলে 
সে চুপি চুপি নেমে সরে পড়তে পারবে | বারীনরা আগেই ছুটে গেছে, ভরতেরই একটু দেরি হয়ে 
গেল । এই সব চিন্তা বিদ্যুতের মতন মাথায় আসছে বটে, তার মধ্যেই ভরত অনবরত ভেবে যাচ্ছে, 
তাকে বাঁচতেই হবে, যে-কোনও উপায়ে বাঁচতেই হবে । ক্রুদ্ধ জনতা ধেয়ে আসছে তার দিকে, 
রক্তপিপাসু কণ্ঠে তারা চিৎকার করছে, ধরো, ধরো, মারো শালাকে । 

প্রকৃতপক্ষে অনুসরণকারীরা জঙ্গলে ঢোকেনি, চলে গেছে অন্য দিকে | তবু ভরত শুনতে পাচ্ছে 
সেই শাসানি, শুনতে পাচ্ছে বহু মানুষের পায়ের আওয়াজ, তার কানে তালা লেগে যাচ্ছে । যেন 
স্বয়ং মৃত্যু সহস্র মানুষের রূপ ধরে কেড়ে নিতে আসছে তার প্রাণ । ভরত ছুটছে, মাঝে মাঝে আছাড 
খেয়ে পড়ছে, আবার উঠে ছুটছে, পেটের ক্ষত থেকে রক্ত ঝরছে অবিরাম, তার খেয়াল নেই, যন্ত্রণায় 
দৃষ্টি অন্ধকার হয়ে আসছে, তবু যেন তার যন্ত্রণাবোধ নেই, তাকে পালাতেই হবে । 

একটা ছোট নদীতে হাঁটুজল, তাও ভরত ছপছপিয়ে পার হয়ে গেল । এপারে জঙ্গল পাতলা হযে 
আসছে, এখনও কোনও জনবসতি আসেনি । হাপরের মতন বুকটা ওঠানামা করছে ভরতের, গলা 
শুকিয়ে কাঠ, সে আর দম নিতে পারছে না। কীসে যেন পা লেগে ভরত আবার পড়ে গেল, এখনও 
সে শুনতে পাচ্ছে অনুসরণকারীদের হিংস্র গর্জন । এক্ষুনি এসে তারা ঝাঁপিয়ে পড়বে তার ওপর । 
ভরত মুখ তুলে দেখল, অদূরেই একটা সিঁড়ি, সে বুকে হেঁটে এগিয়ে গেল সেদিকে, কয়েক ধাপ সিঁডি 
ওঠার পর একটা আধো অন্ধকার ঘর । সেটার মধ্যে ঢুকেই ভরত প্রাণপণে আবার উঠে দাঁড়িয়ে 
দরজা বন্ধ করে দিতে গেল, দরজার একটা পাল্লা ভাঙা, বন্ধ করার উপায় নেই, ভরত লুকোতে চাইল 
ঘরের এক কোণে, আর একবার কোনও কঠিন বস্তুতে গুতো খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারাল । 

বেশিক্ষণ নয়, ফের উঠে বসল ভরত । এখন সব দিক দারুণ নিস্তব্ধ । আর কোনও চিৎকার সে 
শুনতে পাচ্ছে না কেন ? তবে কি ইতিমধ্যেই তার মৃত্যু ঘটে গেছে ! তার শরীর থেকে বেরিয়ে 
এসেছে আত্মা ! ভরত নিজের শরীরে হাত বুলিয়ে দেখল, না । শরীরটা সে অনুভব করতে পারছে, 
পেটে ঢুকে আছে বশরি ফলা । এটা কোন জায়গা ? এটা একটা পরিত্যক্ত ভাঙা মন্দির, ওপরের ছাদ 
খানিকটা নেই, সেখান দিয়ে এসে পড়েছে একটুকু চাঁদের আলো । ভরত দেখতে পেল, মাঝখানে 
একটি কালী প্রতিমার সঙ্গে সে ধাক্কা খেয়েছিল । 

সে সেই দেবীমুর্তির পায়ের কাছে আছড়ে পড়ে তীব্র ব্যাকুলতার সঙ্গে বলতে লাগল, মা, মা, 
আমাকে বাঁচাও । আমাকে বাঁচাও ! ওরা আমাকে মারতে আসছে, তুমি রক্ষা করো | মা, মা... 

ভরত সেই প্রার্থনা জানাতে জানাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । সে কিছুতেই মরতে চায় না। 
এখন একমাত্র কোনও দৈব ক্ষমতাই তাকে বাঁচাতে পারে । 

এক সময় তার অশ্রু নিঃশেষ হয়ে গেল । চোখে ভাল দেখতে পাচ্ছে না । চোখের সামনে একটা 
অন্ধকার পদাঁ দুলছে । ভরত নিজেই বুঝতে পারছে, তার শরীর থেকে চলে যাচ্ছে সব ক্ষমতা । 


৬৫৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


এর নামই মৃত্যু । পেটে বশরি ফলা ঢুকলে কেউ বাঁচে ? সেই অল্প বয়েস থেকে মৃত্যু তাকে তাড়া 
করে আসছে, এবার সফল হল | ভরত ভাবল, বেছে বেছে শুধু তাকেই কেন ? জীবনের কাছে সে 
কী অপরাধ করেছে ? কত মানুষ ভালবাসা পায়, সংসার পায়, ছোট ছোট আনন্দ নিয়ে বেঁচে থাকে । 
মৃত্যু তাকে কিছুই দিল না। এইভাবে মরতে হবে £ সবাই জানবে, সে এক ঘৃণ্য ডাকাত ! অন্য 
ডাকাত দলের একজন মনে করবে । যে অপরাধ সে করেনি, সেই অপবাদ নিয়ে তাকে চলে যেতে 
হবে পৃথিবী থেকে । 

চোখে চরম ঘুম নেমে আসছে । সেই অবস্থাতেও ভরত মাটির মূর্তির পা ধরে ঝাঁকানি দিতে 
দিতে এক জীবনব্যাপী অভিমান ও বেদনার সঙ্গে বলতে লাগল, কেন, কেন, আমাকে বাঁচতে দিলে 
না। তুমি মিথ্যে, মিথো ! সব মিথ্যে ! কেউ আমাকে একটুও ভালবাসল না | 

কয়েকবারের ঝাঁকানিতে সেই পুরাতন মাটির মূর্তি ছুড়মুড় করে ভেঙে পড়ল ভরতের ওপর । 
ভরতের শরীর নিথর হয়ে গেল । 


৮৩ 


এত বিশাল নদী, যেন অপার বারিধি । সত্যিই, এই নদীর প্রান্তে দাঁড়ালে যেন সমুদ্র দর্শন হয় । 
শুধু উত্তাল জলরাশি, পবপাব দেখা যায না। নদী নয অবশ্য, নদ, সৃষ্টিকতা ব্রহ্মার মানসপুত্র, 
ব্ৰহ্মপুত্ৰ । ‘ব্ৰহ্মপুত্ৰ মহাভাগে শান্তনু কুলনন্দন' । তিব্বতের মানস সরোবরে এর উৎপত্তি, তিব্বতের 
আদি নাম শাংপো, সংস্কৃতে সেই শাংপো-ই হয়েছে শান্তনু । পাহাড় থেকে সমতলে নামাব পর এই 
নদ ক্রমশ বিশাল আকাব ধারণ করেছে । আসামের ব্রহ্মপুত্র তেজী, দুদস্তি ; উত্তরবঙ্গে কুড়িগ্রামের 
কাছে অপেক্ষাকৃত শান্ত কিন্তু সুবিস্তৃত । 

লোকে অবশ্য মুখে মুখে নদীই বলে । নদ-নদীগুলির কে নামকরণ কবেছে কে জানে, কেন 
একটি জলধাবা হবে নদ, অন্যটি হবে নদী, তাও জানার কোনও উপায় নেই, এখন লিঙ্গ নিধারিত 
থাকে কাগজে-কলমে, সাধারণ মানুষ সব নদীকেই নাবী মনে করে, তাই ব্রহ্মপূত্রও নদী । 

এই ব্ৰহ্মপুত্ৰ বক্ষে একটি বড় আকারের বজরায় কয়েকদিন ধরে আস্তানা গেড়েছে দ্বারিকানাথ ও 
বসন্তমঞ্জরী । তাদের পত্রস্তানটির বয়েস এখন ছ' বছর, ভারী সুশ্রী ও বুদ্ধিমান ছেলে, তার নাম 
সত্যানন্দ, ডাকনাম ছোটকু । পাহারাদার, দাস-দাসী-পাচক নিয়ে জলের ওপর রীতিমতন এক 
সংসার । ওই সব কর্মচাবীদের জন্য বজরার সঙ্গে বাঁধা আছে আরও দুটি বোট । 

বাত পোহালে সর্বপ্রথম ঘুম ভাঙে বসন্তমঞ্জরীর । একেবাবে ব্রাহ্ম মুহুর্তে । প্রতিদিন সুযেদিয় 
দেখা তার নেশার মতন দাঁড়িয়ে গেছে। দ্বারিকা অনেক বেলা পর্যন্ত ঘুমোয়, সূর্য দেখার জন্য তাকে 
ডাকলেও সে জাগে না বরং বিরক্তি প্রকাশ করে । আর কেউই জাগে না, বজরার ছাদে উঠে হাঁটু 
গেডে সূর্যমুখী হয়ে বসে থাকে বসন্তমঞ্জরী । নদীগর্ভ থেকে একটি লাল গোলকের মতন লাফিয়ে 
উঠে আসে সূর্য, তখন তাকে আকাশের বদলে জলের দেবতা বলে মনে হয়, সেই মুহূর্তটিতে হাত 
জোড় করে বসন্তমঞ্জরী প্রণাম জানায়, কোনও কোনও দিন খুব মৃদু স্বরে আপনমনে গান করে । 
সেই গান অনেকটা কান্নাব মতন শোনায় । কবে যে বসস্তমঞ্জরীর মনে গান আসবে তার ঠিক নেই, 
কখনও মাসের পব মাস সে গান করে না, স্বামীর অনুরোধেও গলা খোলে না, আবার হঠাৎ এক এক 
দিন নিজে থেকে গেয়ে ওঠে । 

স্বামী-পুত্র নিয়ে সুখের সংসার, কোনও কিছুরই অভাব নেই, তবু বসন্তমঞ্জরী ঠিক সংসারী হতে 
পারল না। তার মধ্যে একটুও গৃহিণীপনা নেই । প্রতিদিন কী রান্না হবে তা নিয়ে সে মাথা খামায় 


৬৫৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না, কোনও খাদ্যদ্রব্যের প্রতিই তার নিজস্ব ঝোঁক নেই, টাকা-পযসা, গয়না-গাঁটি বিষয়েও লোভ নেই, 
এমনকী নিজের ছেলেব সম্পর্কেও যেন সে খানিকটা উদাসীন | প্রতিটি মা-ই সন্তানকে ভালবাসে, 
বসন্তমঞ্জরীই বা ভালবাসবে না কেন, কিন্তু সে ছেলেকে নিয়ে আদিখ্যেতা করে না, ছেলের জন্য 
একটি ভৃত্য নিযুক্ত আছে, তার ওপর ভার দিয়েই সে নিশ্চিন্ত । সে যেন সুরলোকের মানুষ, কখনও 
পুরোপুরি বাস্তবে নেমে আসে না, কখনও সখনও সে গাছপালার দিকে অনেকক্ষণ এমন ভাবে 
তাকিয়ে থাকে, যেন সে প্রকৃতির নিঃশব্দ সঙ্গীত শুনতে পাচ্ছে । মাঝরাতে ঘুম ভেঙে সে পূর্ণিমার 
চাঁদ দেখার জন্য ছাদে বসে থাকে একা । পুকুরে স্নান করতে গেলে যেন জলের সঙ্গে কথা বলে। 
হঠাৎ হঠাৎ সে ঘরের সাদা দেওয়ালের দিকে এমন ভাবে মনোযোগী হয়ে দৃষ্টি নিবদ্ধ করে, যেন 
কোনও গ্রন্থ পাঠ করছে। 

অনেকে আড়ালে বসস্তমঞ্জরীকে পাগল বলে, দ্বারিকার বোন-ভগ্নীপতি ও অন্যান্য আত্মীয়রা মনে 
করে, বসস্তমঞ্জরীর হাব-ভাব মোটেই স্বাভাবিক নয় । তা তো মনে করবেই । অধিকাংশ সংসাবী 
মানুষই একরকম ধরাবাঁধা নিয়মে চলে, যাদের সঙ্গে তাদের ব্যবহার মেলে না, তাদেরই তাবা মনে 
করে অস্বাভাবিক | দ্বারিকা তার স্ত্রীর এই সব পাগলামি মোটামুটি পছন্দই করে, শুধু একটি ব্যাপাব 
ছাড়া । মাঝে মাঝে বসন্তমঞ্জরীর মুখচোখের চেহারা বদলে যায়, তখন যেন তাব শরীরে কিছু একটা 
ভর করে, সে ভবিষ্যদ্বাণী করতে থাকে, যে-ঘটনা তখনও ঘটেনি তা সে বলে দেয, কিংবা অনেক 
দূরে যা ঘটছে, তা যেন দেখতে পায় সে । দ্বারিকা তখন খুব অস্বস্তি বোধ করে, নিজের স্ত্রীকে কেউ 
জাদুকরী হিসেবে দেখতে চায় না। এ জন্য দ্বারিকা কবিরাজ ডেকে চিকিৎসাও করিয়েছে 
বসম্তমঞ্জরীর | বসন্তমঞ্জবী নিজেও ওই ব্যাপাবটার জন্য লজ্জা পায়, ঘোর কেটে গেলে সে 
কান্নাকাটি করে, স্বামীর কাছে ক্ষমা চেয়ে বারবাব বলতে থাকে, কেন, কেন আমাব এমন হয ৷ আমি 
নিজেই যে কিছু বুঝি না! 

বসম্তমঞ্জরীর বিবাহ উপলক্ষে বেশ শোরগোল পড়ে গিয়েছিল শহরে । নিজের প্রজারা বিক্ষোভ 
দেখাতে শুরু করলে ক্রুদ্ধ দ্বারিকা বিক্রি করে দিয়েছিল জমিদারি । তারপর সে এটা-সেটা বাবসাযেব 
চেষ্টা করেছিল, কোনওটাতেই তেমন সফল হয়নি । তা ছাড়া বসন্তমঞ্জরী এক জায়গায় বেশিদিন 
থাকতে চায় না, কলকাতায় তার মন টেকে না, অনবরত ভ্রাম্যমাণ হলে ব্যবসা-বাণিজ্য চলে কী 
করে ? অনেক ভেবে-চিন্তে দ্বারিকা সঞ্চিত অর্থ দিয়ে আবার একটি জমিদারি কিনে ফেলেছে । 
জমিদারিই এখন সবচেয়ে লাভজনক, সর্বক্ষণ জমিদারের উপস্থিতির প্রয়োজন হয় না, নায়েব-গোমস্তা 
দিয়ে কাজ চালানো যায়, জমিদারের দর্শন যত দুর্লভ হয়, প্রজারা তত বেশি সমীহ করে । তাব 
অসামাজিক বিবাহের কথা মানুষের মনে নেই । 

দ্বারিকার আগের জমিদারি ছিল খুলনায়, এখন কিনেছে জঙ্গিপুরে | যে খণগ্রস্ত জমিদারের কাছ 
থেকে দ্বারিকা এটি কিনেছে, তার আরও পাঁচটি তালুক ছড়িয়ে আছে বাংলার বিভিন্ন জেলায । 
দ্বারিকা এক সঙ্গে সব কিছুরই মালিক হয়েছে, তবে দূর দূর স্থানের ছোটখাটো তালুকগুলির খবরদারি 
করা কষ্টকর, সে জন্য সেগুলি আস্তে আস্তে বিক্রি করার উদ্যোগ নিয়েছে সে । কুড়িগ্রামের কাছে 
সেরকম একটি তালুক আছে । কিন্তু এ জায়গাটিতে এসে এখানকার প্রকৃতির শোভা দেখে মুগ্ধ 
হয়েছে বসস্তমঞ্জরী, তাই অচিরে এই তালুক বিক্রি করার সংকল্প পরিত্যাগ করা হয়েছে । এখানে বেশ 
কিছু দিন থেকে যাবার আরও একটি কারণ আছে । বঙ্গভঙ্গের ফলে এই জেলা নবগঠিত প্রদেশ 
পূর্ববঙ্গ ও আসামের মধ্যে পড়েছে, এর বিরুদ্ধে আন্দোলন চলছে এখনও | সরকারি স্কুলের ছাত্ররা 
বন্দেমাতরম ধ্বনি দিতে দিতে প্রতিবাদ মিছিল করেছিল, সেই অপরাধে সেপাইবা ঝাঁপিয়ে পড়ে 
ছাত্রদের লাঠিপেটা করেছে, রক্তপাতও হয়েছে যথেষ্ট, শুধু তাই নয়, গভর্নর সাহেবের নির্দেশে সেই 
স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কালের জন্য । এই ঘটনা শুনে দ্বারিকা দারুণ বিক্ষুব্ধ । সে 
ঘোষণা করে দিয়েছে, নিজ ব্যয়ে সে এখানে একটি স্কুল খুলে দেবে, যা সরকারি সাহায্যেব তোয়াক্কা 
করবে না। সেই স্কুল ভবন দ্রুত নির্মিত হচ্ছে, শেষ হলে দ্বার উদঘাটন করে দিয়ে তবে সে কুড়িগ্রাম 
ছেড়ে যাবে বগুড়ার দিকে । 


৬৫৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কাল শেষ বাতে জোর একপশলা বৃষ্টি হয়ে গেছে, আকাশ এখনও মেঘলা । আজ সূযেদিয় দেখা 
যাবে কি না সন্দেহ। বজরার ছাদে বসে আছে বসস্তমপ্তীরী, পূর্ব দিকে মুখ করে । একটু একটু 
আলোয় ছিডে ছিড়ে যাচ্ছে অন্ধকার । ফিনফিনে বাতাসে কাঁপছে ব্রহ্মপুত্রের জল । 
অনেক দিন পর আপনা আপনি বসন্তমঞ্জরীর কণ্ঠ থেকে সুর বেরিয়ে এল । 
আষাঢ় শ্রাবণ মাসে নব ঘন মেঘ ডাকে 
বিজুলি চমকে লাগে ডর, চল যাবো ঘর 
কদমতলায় নিশি হল ভোর । 
একটা কদমের তলে 
কৃষ্ণ ঘুমালো বলে 
বাঁশিটি তো নিয়ে গেল চোর.... 
হঠাৎ গান থামিয়ে দিযে দ্রুত পদে নীচে নেমে এল বসস্তমঞ্জরী । স্বামীর কক্ষে এসে পালক্কের 
পাশে দাঁড়াল । নাসিকা-গর্জীন করতে করতে হাত-পা ছড়িয়ে নিদ্রিত রয়েছে দ্বারিকা । তার চেহারাটি 
এখন বেশ স্থূল, সেই অনুযায়ী গোঁফটিও সুপরু হয়েছে, জমিদার হিসেবে তাকে বেশ মানায় । 
বসন্তমঞ্জবী আগেকাব মতনই তন্বী । 
আস্তে আস্তে স্বামীর গায়ে কয়েকবার ঠেলা দিয়ে সে ডাকল, এই, এই, একটু উঠবে ? 
অত সহজে জেগে ওঠার পাত্র নয দ্বাবিকা । গত রাতে একটু বেশি মদ্যপান হয়েছে । সেই সঙ্গে 
গুরুভোজন, বেলা দশটা-এগারোটার আগে তার ঘুম ভাঙার কথা নয় । 
বসন্তমঞ্জরী বাস্তভাবে জোবে জোবে ঠেলতে লাগল । 
নাসিকা-গর্জন থেমে গেল দ্বাবিকার, একটু পরে চোখ না মেলে বিরস্তভাবে বলল, কে? 
বসন্তমঞ্জরী বলল, ওগো, বজরাটা চালাতে বলবে ? 
দ্বাবিকা বলল, কী ? 
বসন্তমর্জরী খুব কোমল অনুনয়ের সুরে বলল, বজরাটা তিন দিন ধরে এই এক জায়গায় থেমে 
আছে, আমাব ভাল লাগছে না । একটু চালাতে বলো না! 
পুরোপুবি চক্ষু মেলল দ্বাবিকা, কথাটা বুঝতে কিঞ্চিৎ সময় নিল । তারপর বলল, এই আবার 
পাগলামি শুরু হল ' এখনও সুয্যি ওঠেনি, কাকপক্ষী ডাকেনি এখন বজরা চালাবে কে? 
দাডি-মাঝিরা গ্যাঁজায দম দিযে ঘুমোচ্ছে । 
বসম্তমঞ্জরী বলল, তুমি ডাকলে তারা উঠবে না ? 
দ্বাবিকা আবার পাশ ফিরে চক্ষু মুদে বলল, ঠিক আছে, তোর ইচ্ছে হয়েছে যখন, দুপুরবেলা 
চালাতে বলব । 
বসন্তমঞ্জরী বলল, না দুপুবে চাই না ! এখন ! এখানকার আকাশ মেঘলা, আজ সূযেদিয় দেখা 
যাবে না, খানিক দূর গেলে দেখা যাবে । 
থাবিকা বলল, এমন উদ্ভুট্রে কথা কখনও শুনিনি ! মেঘ কি এক চিলতে হয় ? এখানে যে-মেঘ, 
দশ মাইল দূবে গেলেও সেই মেঘ । এখন উঠে সবাই মিলে তৈরি হতে হতেই অনেক বেলা হয়ে 
যাবে । সুয্যি কি বসে গাকবে তোর জন্য ! আমাকে আর একটু ঘুমোতে দে ! 
বসন্তমঞ্জবী বাকুলভাবে বলল, বড় বজরা ছাড়তে যদি অসুবিধে হয়, একটা ছোট বোট নিয়ে তো 
যাওযা যায় । চলো, আমার খুব ইচ্ছে করছে । 
অন্য কেউ এ রকম বেয়াদপি কবলে সিংহগজনে ধমক দিত দ্বারিকা । সে শুধু কটমট করে 
তাকাল স্ত্রীর দিকে । এই ছোট্টখাট্ট তরুণীটির কাছে সে জব্দ । একে সে বকুনি দিতে পারে না। 
কারণ, সে জানে, সংসারে মন গাঁথেনি বসস্তমঞ্জরীর, জাগতিক কোনও বিষয়ের প্রতিই তার আসক্তি 
নেই, তার সঙ্গে দুর্ববিহাব কবলে সে হঠাৎ এ সংসার ছেড়ে চলে যেতে পারে । আত্মহননও বিচিত্র 
নয । সেই জন্যেই এর অনেক অযৌক্তিক আবদার তাকে মেনে নিতে হয় । 
সে বলল, ঠিক আছে কাল সকালে যাব । আজ ব্যবস্থা করে রাখব । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৫৯ 


বসন্তমঞ্জরী তবু বলল, না, আজই | চলো, ছোট নৌকোয় দু'জনে বেড়াতে যাই । এই ভোরের 
হাওয়া গায় মাখলে তোমারও ভাল লাগবে । 

শেষপর্যন্ত বসস্তমঞ্জরীর জেদই বজায় রইল । শয্যা ছেড়ে দ্রুত তৈরি হয়ে নিল দ্বারিকা । পাশের 
কামরায় ছোটকু গভীর ঘুমে মগ্ন, বসন্তমঞ্জরী তাকে ডাকল না, ঝুঁকে তার ললাটে আলতো একটা 
চুমো দিয়ে চলে এল । 

ছোট নৌকোটিতে একজন মাঝিই যথেষ্ট । জলিল নামে সেই মাঝিটি প্রতিদিন প্রত্যুষে উঠে 
নামাজ পড়ে । তাকে ডেকে তোলার প্রয়োজন হল না। মেঘ আরও জমাট হয়েছে, এ বেলা সূর্য 
দর্শনের আশা নেই। আলো ফুটতে পারছে না ভাল করে, নদীর জল গভীর কৃষ্ণবর্ণ । তবে 
বাতাসের স্পর্শ সত্যি উপভোগ্য | 

তাকিয়ায় হেলান দিয়ে আধো-শোওয়া হয়ে রয়েছে দ্বারিকা, তার পায়ের কাছে বসে আছে 
বসম্তমঞ্জরী | প্রতিদিন সূর্যবন্দনা করে সে প্রীত হয়, আজ সূর্যহীন আকাশের দিকে চেয়েও সে 
আনন্দবোধ করছে । 

মাঝি জিজ্ঞেস করল, কোন দিকে যাব হুজুর ? 

দ্বারিকা বলল, চল, যেদিকে তোর মন চায় । হ্যা রে, ঝড়-টড় উঠবে না তো ? দেখিস বাবা, 
ডোবাসনি । এই ধড়া চুড়ো পরে সাঁতিরাতে পারব না । 

নৌকো চলল, দক্ষিণ দিকে | বসস্তমঞ্জরী একবার পেছন ফিরে দেখে নিল । তাদের বজবাটা 
ক্রমশ ছোট হয়ে আসছে । সে আস্তে আস্তে মাথা দুলিয়ে স্বামীকে জিজ্ঞেস করল, এখন বলো, ভাল 
লাগছে না ? ঘুমোলে কত সময় নষ্ট হয়। আজকের দিনটা কেমন অন্যরকম । রাত শেষ হযে 
গেছে, অথচ সকাল হয়নি ! 

দ্বারিকা বলল, মন্দ লাগছে না ঠিকই । কিন্তু এখন যদি ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে, একেবাবে 
পাঁঠা-ভেজা ভিজব ! 

বসস্তমঞ্জরী বলল, না হয় একদিন ভিজলাম ! 

দ্বারিকা বলল, বেশি ভিজলে নিঘতি সান্নিপাতিক হবে, কোবরেজের তেতো ওষুধ গিলতে হবে, 
মনে থাকে যেন ! 

বসস্তমঞ্জরী বলল, জ্বর হলে আমার ভাল লাগে, মাথার মধ্যে ঝাঁ ঝাঁ করে, চক্ষু বুজে আসে, যেন 
বয়েস কমে যায়, কত কী দেখি |, ছোটবেলায় আমার খুব জ্বর হত | নবদ্বীপের গঙ্গায় জ্বব গায়ে 
নাইতাম । 

কিছুদূর যাবার পর দেখা গেল, আর একটা ছোট নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। দ্বাবিকা মাঝিকে 
জিজ্ঞেস করল, জলিল মিঞা, এটা কী নদী ? এটাই সেই বাঙালি নদীটা নাকি ? 

জলিল বলল, না, হুজুর, এইটা বাংগালি নদী না। সেইটা পাবেন কানাইপাড়াব কাছে । এর নাম 
ধরলা । 

দ্বারিকা বলল, বাঙালি নদী ! কী অদ্ভুত নাম। বিষখালি, তেতুলিয়া, শারিগোয়াইন, পিয়াইন, 
ঘাঘাট, কতরকম নামই যে হয় ! এটার নাম ধরলা, তা হলে ছাড়লা নামেও নদী আছে নাকি ? 

জলিল বলল, কী জানি হুজুর, থাকলেও থাকতে পারে । এত বড় দ্যাশ, আমি আর কতটুকু 
জানি ! বগুড়া জেলার ওই ধারে আর যাই নাই কখনও ! 

দ্বারিকা বলল, পদ্মা দেখিসনি ? গঙ্গা দেখিসনি ? ঠিক আছে, তোকে একবার কলকাতায় নিয়ে 
যাব । 

জলিল নিজের বুকে এক হাত ছুঁইয়ে বলল, ইনসা আল্লা 

দ্বারিকা এবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তা হলে এবার ফেরা যাক ? 

বসস্তমঞ্জরী শাখা নদীটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে । দেখার কিছুই নেই, কোনও নৌকো 
চলাচল করছে না সেখানে, কোনও মানুষ নেই, তবু সে দেখছে । মুখ না ফিরিয়েই বলল, একবার 
ওই নদীতে যাই না? 


৬৬৩০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দ্বারিকা বলল, ওখানে গিয়ে কী হবে £ অনেক তো ঘোরা হল, এখন একটু চায়ের জন্য মনটা 
আনচান করছে । 

জলিল বলল, এই নদীটায় পানি বেশি নাই । বেশি দূর যাওয়া যাবে না। 

বসত্তমঞ্জরীর মাথায় ঘোমটা, মাঝির দিকে সে পেছন ফিরে বসে আছে। স্বামীকে বলল, ওকে 
বলো, যত দূর যাওয়া যায় । দুদিকে জঙ্গল দেখা যাচ্ছে, নিশ্চয়ই অনেক পাখি আছে । একটা পাখি 
চোখ গেল চোখ গেল বলে ডাকতে ডাকতে গলা ফাটায়, সে পাখিটা কেমন দেখতে হয়, কখনও 
দেখিনি । 

দ্বারিকা বলল, আমরা যে পাখিটাকে বলি চোখ গেল, পশ্চিম মুল্লুকে সেটাকেই বলে পিউ কাঁহা । 
বেশি দূর আর যাব না কিন্তু, বড়জোর আর আধঘন্টা । 

ধরলা নদীর দু'পাশে সতাই বেশ ঘন গাছপালা, কোনও জনবসতি দেখা যায় না। বসস্তমঞ্জরী 
কথা বন্ধ কবে এক দৃষ্টিতে দেখছে তীরের দিকে, যেন সে উৎকর্ণ হয়ে রয়েছে কোনও বিশেষ পাখির 
ডাকেব জন্য । 

খানিকটা যাবার পর নদী অগভীব হয়ে এল । এখনও পুরোপুরি বর্ষা নামেনি, মাঝে মাঝে চর 
হয়ে আছে । জলিল জিজ্ঞেস করল, কত্তা, এবার নাওয়ের মুখ ঘুরাই ? 

বসন্তমঞ্জরী বলল, ওকে নৌকোটা পাড়ে লাগাতে বলো, একটু ঘুরে দেখব ! 

দ্বাবিকা বলল, এখানে তো শুধু জঙ্গল । কী দেখাব আছে? 

বসন্তমঞ্জরী বলল, জঙ্গলে গিয়ে জঙ্গলই দেখব । তোমার জঙ্গলে ঘুরতে ভাল লাগে না ? 

দ্বারিকা হেসে বলল, শোনো মেয়ের কথা । খামোখা জঙ্গলে ঘুরতে যাব কেন ? শিকারটিকার 
কবতে যাওয়া যায, এ জঙ্গল (তা তেমনও নয় । 

বসন্তমঞ্জরা কাতরভাবে বলল, একবাবটি নামবে না ? আমার যে খুব ইচ্ছে করছে ! 

দ্বাবিকা বলল, সকলই তোমাবই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি ! এখন এই জলকাদার মধ্যে আমাকে 
হাঁটতে হবে । 

কোনওক্রামে কাদা বাঁচিযে নামা হল তীরে । এখানে বন বেশ ঘন । পাখির অভাব নেই । 
গাংশালিকই বেশি, আব একরকম পাখি ট-র-র ট-র-র করে ডাকছে, ওদের বলে জলতরঙ্গ । ছাতারে 
পাখিব দল ঝগড়া কবছে মাটিতে নেমে, চোখ গেল শোনা গেল না বটে, কিন্তু কোনও বড় গাছের 
নিবিড পাতাব আড়ালে একটা হলুদ পাখি ডেকে যাচ্ছে, গৃহস্থের খোকা হোক, গৃহস্থের খোকা 
হোক । ঘুঘু ডাকছে, ঠাকুব গোপাল ওঠো, ওঠো, ওঠো । 

বসত্তমঞ্জবী বিহুল হযে সেইসব পাখির ডাক শুনতে শুনতে হাঁটছে । হঠাৎ এক জায়গায় থমকে 
দাঁড়াল সে । যেন তার ঘোব লেগেছে, চক্ষু দুটি বিস্ফারিত, ভুক দুটি অনেকখানি তোলা, শরীর একটু 
একটু দুলছে । ৃ 

দ্বানিকা একটি সোনালি গোসাপ দেখতে পেয়ে সেটাকে ধরার কথা চিন্তা করছিল, ইদানীং বিশেষ 
চোখে পড়ে না, এই গোসাপের চামডায় ভাল চটি জুতো হয়। বসন্তমঞ্জরীর পরিবর্তন সে লক্ষ 
কবেনি । 

বসস্তমঞ্জরীর বলল, ও গো, আমাব ভেতরটা যেন কেমন কেমন করছে ! 

দ্বাবিকা চমকে মুখ ফরিয়ে বলল, আ্যা, শরীর খারাপ লাগছে ? বাসি, এই জন্য নৌকো থেকে 
নামতে বারণ কবছিলুম ' চল, শিগগিব ফিরে চল । হাঁটতে পারবি, নইলে আমার হাত ধর । 

বসম্তমঞ্জবী বলল, না, সে রকম নয় | কীসে যেন আমায় টানছে । আমার কেন এই রকম হয় 
বলো তো? 

দ্বাবিকা বলল, পাগলামি করিস না । আমার হাত ধরে থাক । 

বসম্তমগ্জরী সে কথায় কান না দিয়ে এক দিকে দৌড় লাগাল । অগত্যা দ্বারিকাকেও ধুতির কৌঁচা 
সামলে ছুটতে হল | হরিণীর মতন ত্রস্ত পায়ে ছুটে যাচ্ছে বসস্তমঞ্জরী, বনের মধ্যে আর একটি ছোট 
নদী পডল, তাতে অতি সামান্য জল, ছপছপিয়ে সে নদী পার হয়ে গেল । তারপর দাঁড়াল একটা 


৬৬১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভাঙা মন্দিরের সামনে । দু’ হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেদে উঠল সে । 

হতবুদ্ধির মতন দ্বারিকা তার পাশে এসে বলল, কী হল, বাসি ? কাঁদছিস কেন ? কী হল, আমাকে 
বল! 

মুখ থেকে একটা হাত সরিয়ে বসম্তমঞ্জরী মন্দিরটার দিকে দেখিয়ে বলল, তুমি ওর ভেতরে যাও ' 

দ্বারিকা বলল, কেন ? দেখেই বোঝা যাচ্ছে এখানে পুজোটুজো হয় না । আমি এই মন্দিবেব মধ্যে 
যেতে যাব কেন ? 

বসস্তমঞ্জরী দ্বারিকার পায়ের কাছে বসে পড়ে অতি কাতর স্বরে বলল, লক্ষ্মীটি, তোমাব পায়ে 
পড়ি, একবার ভেতরে গিয়ে দেখে এসো ! 

এ তো বিশুদ্ধ পাগলামি । এর সঙ্গে তর্ক চলে না । বোঝাই যাচ্ছে, বসন্তমঞ্জরীর মাথায় বায়ু চড়ে 
গেছে । দ্বারিকা ঠিক করল, এ বার কলকাতায় ফিরে সাহেব ডাক্তার দিয়ে ওর চিকিৎসা করাতেই 
হবে ! 

দ্বারিকা পায়ে পায়ে এগিয়ে গেল মন্দিরের দিকে । দরজার একটা পাল্লা ভাঙা । ভেতরটা বেশ 
অন্ধকার । মাটির কালী মূর্তি উপুড় হয়ে পড়ে মেঝেতে, মাথাটা গড়িয়ে গেছে খানিক দূরে । প্রথমে 
দ্বারিকার মনে হল, কালীমৃর্তির নীচেও আর একটা কোনও মুর্তি । হয়তো শিবেব। কিন্তু মৃর্তিটা এক 
কাত হয়ে পড়ে আছে, হাত দুটো মাথার কাছে । কোনও কুমোর বা ভাস্কর মাথায হাত দেওয়া শিবেব 
মূর্তি গড়ে কি? 

আরও কাছে এসে দ্বারিকা দেখল, মূর্তি নয়, একজন মানুষ, সদ্য মৃত । 

ছুটে মন্দির থেকে বেরিয়ে এল দ্বারিকা ৷ রাগে তার সমস্ত শরীর জ্বলছে । এখন আর সে সংযম 
রাখতে পারল না, মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা বসন্তমঞ্জরীর চুলের মুঠি ধরে চিৎকার কবে বলল, 
হারামজাদি, তুই কে ? মায়াবিনী না পিশাচী, তোকে আজ বলতেই হবে ! 

অশ্রু আপ্লুত কণ্ঠে বসস্তমঞ্জরী বলল, আমি জানি না। বিশ্বাস করো, আমি কে, তা জানি না। 
আমি প্রাণপণে তোমার দাসী হয়ে থাকতে চাই । 

দ্বারিকা বলল, মিথ্যে কথা, সব মিথ্যে কথা । তুই নৌকোয় বেড়াবার ছুতো করে আমাকে ঘুম 
থেকে তুললি, তারপর ভুলিয়ে-ভালিয়ে এখানে নিয়ে এসে আমার বন্ধুর মড়া মুখ দেখালি ? কেন ? 
তোকে বলতেই হবে ! 

বসস্তকুমারী বলল, কেন এমন হয় আমি বুঝি না ! মা কালীর নামে দিব্যি করে বলছি, আমাব 
মনের মধ্যে কী হয়, আমি জানি না । তুমি ঠিকই বলো, আমি পাগল ! দিন দিন আরও পাগল হযে 
যাচ্ছি। 

হঠাৎ কান্না থামিয়ে সে বলল, মরে গেছে ? 

দ্বারিকা বলল, চতুদিক রক্তে মাখামাখি । হতভাগাটা এখানে কেন মরতে এল কে জানে ! মনে 
হয়, কেউ খুন করেছে ! তুই কী করে জানলি, ও এখানে পড়ে থাকবে £ ভরত সম্বন্ধে তুই আগেও 
এমনধারা কথা বলেছিস । ভরত তোর কে ? আমাকে চেনার আগে তুই ভরতকে চিনতি ? সত্যি 
করে বল! 

নিঃস্ব মানুষের মতন মাথা দোলাতে দোলাতে ভাঙা ভাঙা গলায় বসন্তমঞ্জরী বলল, কেউ না। 
উনি আমার কেউ না। তুমিই প্রথম আমার ঘরে নিয়ে এসেছিলে । উনি তো কোনও কথাও 
বলেননি । উনি যে এখানে আসবেন, তা আমি কেমন করে জানব ? তবু কেউ যেন আমাকে টেনে 
নিয়ে এল ! তুমি আমাকে শাস্তি দাও ! 

ওর চুল ছেড়ে দিল দ্বারিকা । মনের দিক থেকে সম্পূর্ণ বিভ্রান্ত, অথচ রাগও দমন করতে পারছে 
না। ঘন ঘন নিশ্বাস ফেলতে লাগল । 

স্থানটি একটি পরিত্যক্ত শ্বশান। হয়তো কাছাকাছি কোনও গ্রাম ছিল একসময় । 
ওলাউঠা-বিসুচিকায় কিছু লোক মরে গেলে সেই গ্রাম ছেড়ে বাকি লোকরা পালিয়ে যায়, সেইরকমই 
কিছু ঘটেছে বোধহয়, শ্বশানটা আর ব্যবহৃত হয় না, এই মন্দিরেও কেউ আসে না অনেক দিন । কিছু 


৬৬২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কিছু হাড়গোড় ছড়িয়ে আছে এ-দিকে সে-দিকে । 

আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বসস্তমঞ্জরী নত মুখে জিজ্ঞেস কবল, আমি একবার মন্দিরের মধ্যে 
যাব ? 

দ্বারিকা ঠিক বুঝতে পারছে না, এখানে আর থাকা উচিত হবে কি না। ভরতের জন্য তার কষ্ট 
হচ্ছে ঠিকই । ছেলেটা বরাবরের হতভাগ্য । কিন্তু এখানে আর কেউ নেই, শেষ পর্যন্ত সে-ই খুনের 
মামলায় জড়িয়ে পড়বে না তো ! নিজেকে নিদেষি প্রমাণ করার আগে পুলিশের খাঁই মেটাতে বহু 
টাকা খসাতে হবে । তা ছাড়া মানুষজনও এমন, একবার কথাটা রটলে অনেকে চক্ষু কুঞ্চিত করে 

বসম্তমঞ্জরী মন্দিবেব দিকে এগিয়ে গেলে দ্বারিকা অবশ্য বাধা দিল না। সেও চলল সঙ্গে সঙ্গে | 
সিঁডিতে এসে বসম্তমঞ্জরী মাথা ঠেকিয়ে প্রণাম করল | তারপব ঢুকল ভেতরে । 

সেই নিদাকণ দৃশ্যের সামনে দু'জনে কেউই কিছুক্ষণ কথা বলল না। বসন্তমঞ্জরীর চক্ষু দিয়ে 
নিঃশব্দে অশ্রু গডিযে পড়ছে । আঁচল দিয়ে চোখ মুছে সে একটু পরে বলল, আমি কি একবার ছুয়ে 
দেখব ? তুমি অনুমতি দেবে ? 

চোখেব ইঙ্গিতে সম্মতি জানাল দারিকা । 

বসত্তমঞ্জবী হাঁটু গেড়ে বসে প্রথমে কালীমূর্তির ভগ্নাংশ সরাতে লাগল । স্থানটি একেবারে 
পবিষ্কাব কবে ফেলাব পব সযত্বে ভবতের দেহটাকে চিত করে শুইয়ে দিল । এবারে উভয়েরই চোখে 
পড়ল ভরতের পেটেন ক্ষত । একটা বশরি ফলা বিধে আছে, এখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে 
সেখান থেকে । 

বসম্তমপ্জরী ভিতু ভিতু স্ববে জিজ্ঞেস করল, আমি ওঁর মাথাটা কোলে নিয়ে বসলে কি দোষ হবে ? 
আমার পাপ হবে ? 

বসস্তমঞ্জধী আরও কী মাযাব খেলা দেখাবে, দ্বাবিকা তা শেষ পর্যন্ত দেখতে চায়। উগ্র 
কৌতূহলে তার বুক ধকধক কবছে। সে আবার চোখের ইঙ্গিত করল । 

জানু ভাঁজ করে বসে ভরতের মাথাটা কোলের ওপব তুলে নিল বসস্তমঞ্জরী । চোখের পাতা দুটো 
টেনে টেনে খুলতে লাগল । কী যেন বিড়বিড় করে সে বলছে আপন মনে । 

দ্বারিকা জিজ্ঞেস কবল, এখন তুই মন্ত্র পড়বি ? 

বসন্তমঞ্জরী বলল, না, আমি সে বকম কোনও মস্তব জানি না । কিন্তু মনে হচ্ছে, শরীরটা এখনও 
একেবারে ঠাণ্ডা হযে যাযনি । তুমি একটু জল আনতে পারো ? 

দ্বারিকা ঝটিতি বেবিযে গেল । কীসে করে জল আনবে ? কয়েকটা ভাঙা মাটির হাঁড়ি মালসা 
বাইবে পড়ে থাকতে দেখেছে, তারই একটা কুড়িয়ে নিয়ে কাছেব সেই ক্ষীণতোয়া নদী থেকে জল 
নিযে এল | 

মন্দিরে এসে দেখল, ততক্ষণে বসম্তমঞ্জরী নিজের আঁচিল দিয়ে ভরতের মুখ থেকে ধুলোময়ল; 
মুছে দিযেছে, জোরে জোবে অনবরত ফুঁ দিচ্ছে ভরতের দৃষ্টিহীন খোলা চোখে । 

জল নিয়ে সেই চোখেই ঝাপটা মাবতে লাগল বসন্তমঞ্জরী । মারছে তো মারছেই । দ্বারিকার মনে 
হল, যেন অনন্তকাল এ বকম চালাতে চায তার স্ত্রী, সে এখান থেকে ভরতকে ছেড়ে উঠবে না। 
অথচ এ সবই পণুশ্রম | 

একা গ্রভাবে তাকিয়ে থাকতে থাকতে এক সময় মনে হল, একবার কি কাঁপল ভরতের চোখের 
পলক ? বারেক স্পন্দিত হল শরীর £ 

আরও কিছুক্ষণ বাদে স্পষ্টতই নড়ে উঠল সেই মৃতবৎ দেহ, কাতর শব্দ করল, আঃ আঃ, মা, মা, 
মাগো 

আশ্চর্য, যে মানুষ নিজের মাকে দেখেইনি প্রায়, মাতৃম্সেহের কণামাত্র পায়নি, এমন অস্তিম মুহূর্তে 
সেই মানুষও মাকেই স্মরণ করে । 


৬৬৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


1,715 ৮৪ 


নাটক সদ্য শেষ হয়েছে । সাজঘরে রং তুলছে অমরেন্দ্রনাথ । মন মেজাজ একেবারেই ভাল 
নেই । আজ দর্শক সংখ্যা খুবই কম ছিল, অভিনয়ের ফাঁকে ফাঁকে অমরেন্দ্রনাথ দেখছিল, সামনের 
আসনগুলি প্রায় সব ফাঁকা । এইসব দিনে তার অভিনয়েও মন লাগে না। প্রেক্ষাগৃহ পূর্ণ থাকবে । 
কিছু লোক টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাবে, তবে না দাপট দেখানো যাবে মঞ্চে । অভিনয়ে 
যত অমনোযোগী হচ্ছে অমরেন্দ্রনাথ, ততই কমে যাচ্ছে দর্শক । এখন নৈরাশ্য কাটাবার জন্য এক 
একটা দৃশ্যেব ফাঁকে ফাঁকে নিজের ঘরে গিয়ে অমরেন্দ্রনাথ মদের বোতলে চুমুক দিয়ে আসে । 
ক্লাসিক থিষেটারে অভিনয়, এমনকী মহড়ার সময়েও কেউ মদ্যপান করতে পারবে না, অমরেন্দ্রনাথ 
এই কঠোর নির্দেশ জারি করেছিল, সে নির্দেশ সে নিজেই ভেঙেছে অনেকদিন । 

অতি দর্পে হতা লঙ্কা ! এক সময় অমরেন্দ্রনাথ দর্প করে বলেছিল, সে জঙ্গলে গিয়ে নাটক করলে 
সেখানেও দর্শকরা তার অভিনয় দেখতে ছুটে যাবে ! কোথায় গেল সেইসব দিন ? আগে দশ বারোটা 
ক্ল্যাপ বাঁধা ছিল, এখন যে কজন দর্শক আসে, তারাও যেন হাততালি দিতে ভুলে গেছে। দর্শক 
টানবার জন্য মবিয়া হয়ে অমরেন্দ্রনাথ “সিরাজদৌল্লা” নাটক নামাল । মিনাভয়ি ওরা “সিরাজদৌল্লা' 
খুব জমিয়েছে, ক্লাসিকেও সেই একই নাটক, চলুক প্রতিযোগিতা । এখানে নাম ভূমিকায় 
অমরেন্দ্রনাথ স্বয়ং, মিনাভয়ি দানি । আশ্চর্য ব্যাপার, দর্শকরা তবু মিনাভাতেই গিয়ে ভিড় করছে । 
অমবেন্দ্রনাথের সঙ্গে দানিব তুলনা হয় ? দানির কাঁপা কাঁপা গলায় টানা টানা সুরের সংলাপও লোকে 
পছন্দ কবল ? ওবা অবশ্য তারাসুন্দরীকে পেয়েছে। ক্লাসিকে তেমন কোনও আকর্ষণীয় নায়িকা 
নেই । নযনমণি ছেড়ে চলে যাবার পর কুসুমকুমারী ও অন্যান্যরা বিদায় নিয়েছে । অমরেন্দ্রনাথ 
কাজ চালাবার জন্য ক্রমাগত নতুন মেয়েদের আনছে, “সিরাজদৌল্লা”য় লুৎফার ভূমিকায় অভিনয 
করছে বিনোদিনী । এক কালের মঞ্চসম্রাজ্ঞীর সঙ্গে নামের মিল থাকলেও এ মেয়েটির ডাক নাম 
হাঁদি, থিয়েটারের সবাই তো বটেই, দর্শকরাও তার ওই নাম জেনে ফেলেছে । নামেও হাঁদি, কাজেও 
হাঁদি। রংটাই যা ফসাঁ। চক্ষু দুটি গরুর মতন, তার অভিনয় দেখতে দেখতে এক এক সময় 
অমরেন্দ্রনাথেরই চড় কষাতে ইচ্ছে হয় ! 

মন ভেঙে গেলে শরীরও ভেঙে যায় । ইদানীং কিছুটা বেশি মদ্যপান করলেই অমরেন্দ্রনাথেব 
হাত কাঁপে, এক একসময় এমন কাশির দমক ওঠে যে চোখ ঠেলে বেরিয়ে আসতে চায় । মঞ্চে 
অভিনয় করতে করতে হঠাৎ হঠাৎ পা দুটি এমন দুর্বল হয়ে যায় যে মনে হয় বেশিক্ষণ সে দাঁড়িয়ে 
থাকতে পারবে না । সেই সুঠাম সুন্দর শরীরের এখন ভগ্নদশা, অথচ বয়েসের দিক থেকে যৌবন 
এখনও যায়নি । 

রং তোলা প্রায় শেষ হয়ে এসেছে, নারকোল তেল দিয়ে মুখখানা ঘবছে অমরেন্দ্রনাথ, একটি 
ছোকরা উকি দিয়ে বলল, বড়বাবু, দু'জন ভদ্দরলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন । 
অমরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে খেঁকিয়ে উঠল, এখন আবার কে ? না নাঃ, বলে দে, এখন দেখা-টেখা 
হবেনা! 

আগে অভিনয়ের পর উচ্ছ্বসিত হয়ে জনকে সাজঘরে ফুল দিতে আসত, বড় মানুষেরা মেডেল 
দিতে চাইতেন, সাধারণ ভক্তদের গদ গদ স্তরতিবাক্য উপভোগ করত অমরেন্দ্রনাথ । এখন আর 
সেরকম কেউ আসে না। এখন কেউ দেখা করতে চাইলেই মনে হয় পাওনাদার । চতুর্দিকে ঝণ, 
অমরেন্দ্রনাথের সবাঙ্গ ধণের দায়ে জর্জরিত | ক্লাসিক থিয়েটার এখন রিসিভারের হাতে । এককালে 


৬৬৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অমরেন্দ্রনাথ এর মালিক ছিল, এখন যে সে বেতনভোগী ম্যানেজার মাত্র, সে কথা তার মাঝে মাঝে 
মনে থাকে না। টিকিট বিক্রি কমে যাচ্ছে বলে রিসিভারের সঙ্গে প্রায়ই খিটিমিটি বাধে । এরপর 
একদিন ক্লাসিক থেকে অমরেন্দ্রনাথের বিতাড়িত হওয়াও বিচিত্র কিছু নয় । 

ছোকরাটি বলল, ওঁদের মধ্যে একজন ব্যরিস্টারবাবু আছেন, তাকে আপনি চেনেন । 
অমরেন্দ্রনাথ কয়েক মুহুর্ত চপ করে রইল । তা হলে আলাদা কথা, উকিল-ব্যারিস্টারদের চটানো 
যায় না। শক্ৰ পক্ষের উকিল হলেও তাকে মিষ্ট বচনে তুষ্ট করার চেষ্টা করতে হয় । এখন যা অবস্থা, 
পাওনাদার পক্ষের কোনও উকিল তাকে জেলে ভরে দিতে পারে । 
অমরেন্দ্রনাথ বলল, ঠিক আছে, আসতে বল । আর একখানা কুরসি দিয়ে যা। 

মনোবল বাড়াবার জন্য সে হুইস্কির বোতলে আর একটা চুমুক দিয়ে নিল । 

আগন্তকদ্বয় যে বিশিষ্ট ব্যক্তি তা তাদের পোশাক ও মুখভঙ্গি দেখলেই বোঝা যায় । যাদুগোপাল 
ও দ্বারিকা | প্রথমজনকে অমরেন্দ্রনাথ চেনে, সে উঠে দাঁড়িয়ে নমস্কার জানাল ৷ দ্বারিকার সঙ্গে 
আসিনি, অসময়ে এসে আপনাকে বিরক্ত করা হল । আমার এই বন্ধুটি বিশেষ প্রয়োজনে একজনের 
খোঁজ নিতে এসেছেন, যদি কিছু সাহায্য করতে পারেন । 

অমরেন্দ্রনাথ দ্বারিকার দিকে তাকাল । দ্বারিকা গলা খাঁকারি দিয়ে বলল, ভূমিসৃতা নামে একটি 
মেয়ে আপনার এখানে অভিনয় করত । শুনলাম সে এখন ছেড়ে দিয়েছে । সে কোথায় থাকে 
বলতে পারেন ? 

অমবেন্দ্রনাথ বলল, ভূমিসৃতা ? আমার চোদ্দো পুরুষে এই নাম শুনিনি । কোনও বাঙালি মেয়ের 
যে এই নাম হয, তাও জানতুম না । আপনারা ভুল জায়গায় এসেছেন । 

যাদুগোপাল বলল, ওহে দ্বারিকা, আমাদেরও ভুল হয়েছে । ওর ওই নামটা অনেকেই জানে না। 
স্টেজে সে অন্য নাম নিয়েছিল । নয়নমণি | 

অমবেন্দ্রনাথ দপ কবে জ্বলে উঠে বলল, তার একটা অন্য নামও ছিল ? কোনওদিন বলেনি । 
নিজেব সম্পর্কে কক্ষনও মুখ খুলত না। আপনারা কী বললেন, সে ক্লাসিক ছেড়ে দিয়েছে? 
মোটেও না। আমি তাকে তাড়িয়ে দিয়েছি, দূর করে দিয়েছি। গলা ধাক্কা দিয়ে গেটের বার করে 
দিয়েছি! কেন জানেন ? তার বড় বাড় বেড়েছিল। অহংকারে মটমট করত । আমাকেও সে 
উপদেশ দিতে আসে ! আমাকে ভয় দেখায় ! ফুঃ, ওরকম বাঁদরি আমি কত দেখেছি । কতজনকে 
হাতের আঙুলে নাচিযেছি ! কতজন এসে কেঁদে কেদে আমার পায়ে লুটিয়েছে। আমি অমর দত্ত, 
স্টেজে মাগি নাচিয়ে পয়সা রোজগার করি না। থিয়েটারে নতুন ধারা এনেছি । একটা মেয়েছেলে 
না থাকলেও নিজের একার অভিনয়ের জোরে নাটক দাঁড় করিয়েছি । কোথাকার কে নয়নমণি, 
আমাব শেখানো পার্ট করেই তো সে দর্শক মজিয়েছে, সে আমার মুখে মুখে কথা বলার আস্পর্ধা 
দেখায় ! এক কথায বিদায় ! দূর হয়ে যা । আমি কারুর পরোয়া করি না ! 

দ্বারিকা বলল, মশাই, আপনাদের মধ্যে কী হয়েছিল, তা নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। 
মেয়েটিব সন্ধান পাওয়া খুব দরকার । সে কী অন্য বোর্ডে গেছে? সে কোথায় থাকে বলতে 
পারেন ? 

অমরেন্দ্রনাথ চিবিয়ে-চিবিয়ে বলল, আপনারা বুঝি নতুন থিয়েটার খুলবেন ? ওর কাছে গিয়ে 
পায়ে ধরে সাধবেন ? ওই ঠেঁটি ছুঁড়িকে নিয়ে আপনাদের কোনও লাভ হবে না। বাগ মানাতে 
পারবেন না । আমি কি কম চেষ্টা করেছি? বাগান বাড়িতে নিয়ে গিয়ে যদি ফুর্তি করার কথা ভেবে 
থাকেন, সে গুড়ে বালি ! ও মেয়ের রক্ত ঠাণ্ডা । সতীপনার দেমাক আছে । বলে কিনা, কোনও 
পুরুষকে ছোঁবে না, এই ব্রত আছে। আসলে কী জানেন, কাঁপের জোর নেই, ব্যাটাছেলেদের ভয় 
পায় । আরে মশাই, নাচতে নেমে ঘোমটা দিলে চলে ! 

যাদুগোপাল হেসে বলল, দত্তমশাই, আপনি ভুল করছেন, আমরা থিয়েটারও খুলতে যাচ্ছি না, 
বাগান বাড়িতে আসর জমাবার মতলবও করিনি । আমরা দু'জনেই ও লাইনের লোক নই । বিশেষ 


৬৬৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একটি ব্যক্তিগত কারণে নয়নমণির সঙ্গে আমাদের যোগাযোগ করা দরকার । 

অমরেন্দ্রনাথ ধমকের সুরে বলল, কেন আমাকে ওই নামটা মনে করিয়ে দিলেন ? রাত্তিরটা বরবাদ 
হয়ে গেল । নয়নমণি ! শুয়ার কি বাচ্চী ! সে আমার সর্বনাশ করে গেছে । 

বোতলটা তুলে ঢক ঢক করে অনেকখানি গলায় ঢালল অমরেন্দ্রনাথ, তারপরই তার কথার সুর 
সম্পূর্ণ বদলে গেল। ঝরঝর করে কাঁদতে কাঁদতে সে স্বগতোক্তির মতন বলতে লাগল, নয়নমণি, 
নয়নমণি, সে ছিল আমার লক্ষ্মী ! যতদিন সে ছিল, ক্লাসিক থিয়েটার রমরমিয়ে চলেছে । সে ছিল 
দৈত্যকুলে প্ৰহ্লাদ । কেউ তার গায়ে হাত দেবার সাহস করেনি । এমনকী আমি পর্যন্ত তাকে বুকে 
জড়াতে পারিনি ! ওরে তুই আমার বাইরেটাই দেখলি, আমি মুখে যা-তা কথা বলি, এক একসময় 
আমার মাথার ঠিক থাকে না, যাদের বন্ধু বলে ভেবেছি, তারা আমায় কুপরামর্শ দিয়েছে, কত টাকা নষ্ট 
করেছি, নেশার ঝোঁকে মানীর মান রাখতে পারিনি | কিন্ত, নয়ন, তুই আমার ভেতরটা দেখলি না? 
আমি যে তোকে কত ভালবেসেছিলাম, তুই আমাকে ঠিকঠাক পথে চালাতে চেয়েছিলি, আমার বুদ্ধি 
ভ্রংশ হয়েছিল, তাই শুনিনি । রবিবাবুর নাটকে আমি খ্যামটা নাচ ঢোকাতে চেয়েছিলুম, তা তুই 
কিছুতেই নাচতে চাসনি, তুই চলে গেলি, তখন যদি তোর কথা শুনতুম, তা হলে আজ আমার এ দশা 
হত না ! নয়ন, একবার দেখে যা, আমি পাঁকে ডুবে যাচ্ছি, এক সময় থিয়েটারের রাজা ছিলুম, এখন 
ছুচো-চামচিকেরাও আমায় লাথি মেরে যাচ্ছে..না, নয়ন আসবে না, কোনওদিন সে আর থিয়েটারে 
আসবে না, আমি পায়ে ধরে সাধতে গেলেও সে আমার মুখ দর্শন করবে না, ওঃ ওঃ, আমি স্বখাত 
সলিলে ডুবে মরছি গো... 

যাদুগোপাল আর দ্বারিকা এক সময় উঠে পড়ল । অমরেন্দ্রনাথ পুরোপুরি মাতাল হয়ে অসংলগ্ন 
কথা বলে যাচ্ছে, মাঝে মাঝে নুয়ে পড়ছে কাশির দমকে, কেঁদে কেঁদে বুক চাপড়াচ্ছে, এর কাছ থেকে 
আজ আর কোনও সাহায্য পাবার আশা নেই, সে কোনও কথাই শুনতে চায় না । 

বাইরে বেরিয়ে এসে আফশোসের শব্দ করে যাদুগোপাল বলল, ইস, লোকটির কী দশা হয়েছে! 
ভাল বাড়ির ছেলে, আগে দেখেছি তো, কী তেজ ছিল, চোখে মুখে প্রতিভার জ্যোতি ছিল, থিয়েটারে 
নতুন অনেক কিছু করার সাহস দেখিয়েছিল । কী-ই বা বয়েস, এর মধ্যে একেবারে শেষ হয়ে গেল ! 

দ্বারিকা জিজ্ঞেস করল, ওর এমন অধঃপতন হল কেন? টাকা পয়সা তো কম করেনি এক 
সময় । থিয়েটারে যারা আসে তারাই এমন নষ্ট হয়ে যায় ? লাইনটাই খারাপ । আমাকেও দু’ একজন 
টাকা ঢালার প্রস্তাব দিয়েছিল । 

যাদুগোপাল বলল, থিয়েটারের কী দোষ ? এখানে এসে যারা মাথার ঠিক রাখতে পারে না, তারাই 
মরে । গিরিশবাবুকে দেখো, কতকাল ধরে ঠিক চালিয়ে আসছেন, এখনও বুড়ো হাড়ে ভেন্কি 
দেখাচ্ছেন । অর্ধেন্দুশেখর, অমৃতলাল বোস, এরাও টিকে আছেন বহুকাল । অমর দত্তর ব্যাপারটা 
কী হল জানো, সে যুগধর্ম ঠিক বুঝতে পারেনি । এখন আমরা টুরেন্টিয়েথ সেঞ্চুরিতে বাস করছি, 
গত সেঞ্চুরিতে আমাদের দেশের অধিকাংশ বড় মানুষ মদ খেয়ে গড়াগড়ি দিত, রক্ষিতার বাড়িতে 
রাত কাটাত, কে কোন সুন্দরী মেয়েকে রক্ষিতা রাখবে তা নিয়ে রেষারেষি চালাত, আর বুলবুলির 
লড়াই, বেড়ালের বিয়ে কিংবা কার্তিক ঠাকুরের পুজো উপলক্ষে লক্ষ লক্ষ টাকা অপব্যয় করত | এ 
সবই ছিল হঠাৎ-নবাবদের বালখিল্যতা । আস্তে আস্তে সে সব দিনকাল বদলেছে । এখন ধনীর 
দুলালরাও লেখাপড়া শেখে, পাঁচটা সামাজিক কাজে বিশিষ্ট ভূমিকা নেয়, ব্যক্তিগত চরিত্রও 
ন্যক্কারজনক নয় । এখন মদ খেয়ে মাতলামি করাটাকে কেউ পৌরুষ মনে করে না, অসহায় 
মেয়েদের জোর করে ধরে এনে শয্যাসঙ্গিনী করার মধ্যেও পৌরুষ নেই, টাকার মূল্য না বুঝে মুঠো 
মুঠো টাকা খরচ করা কিংবা অপাত্রে দান করাটাও উদারতার পরিচয় নয়, মুখার্মি। অমর দত্ত ঠিক 
তাই করেছে। ওর অনেক কীর্তিই আমার কানে এসেছে । যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখন 
থিয়েটারের কত না উন্নতি ঘটাতে পারত, তা না, আরও মদ গিলতে লাগল, শয্যাসঙ্গিনীর সংখ্যা নিয়ে 
গর্ব করে বেড়াতে লাগল, আর বদ মোসাহেবদের পাল্লায় পড়ে বহু টাকা জলে দিয়েছে । ওর পতন 
কে আটকাবে ? 


৬৬৬ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দ্বারিকা বলল, ভূমিসৃতাকে ও তাড়িয়ে দিয়েছে শুনে আমার এমন রাগ হচ্ছিল ! 

যাদুগোপাল বলল, যতদূর শুনে মনে হল, সে নিজেই ছেড়ে চলে গেছে । কিন্তু গেল কোথায় ? 
একবার গিরিশবাবুর কাছে খোঁজ করা যাক । থিয়েটারের জগতের নাড়ি-নক্ষত্র উনি জানেন-__ 

পরদিন দুই বন্ধুতে যখন মিনাভাঁয় পৌঁছল, তখন সদ্য নাটক শুরু হয়েছে । এখন গিরিশবাবুর 
সঙ্গে দেখা করা যাবে না, দু'খানা বক্সের টিকিট কেটে দু'জনে ঢুকে পড়ল ভেতরে । মিনাভয়ি 
এখনও সগৌরবে চলছে “সিরাজদ্দৌলা' । আট আনা-একটাকার একটি আসনও খালি নেই । 

মাসের পর মাস মাইনে পাচ্ছিলেন না বলে ক্লাসিক ছেড়ে এসে মিনাভয়ি যোগ দিয়েছেন 
গিরিশচন্দ্র । এসেই তিনি ঝিমিয়ে পড়া মিনাভকে চাঙ্গা করে তুললেন । কেউ কেউ অবশ্য বলতে 
শুরু করেছিল যে, গিরিশবাবুকে আর এনে কী হবে, উনি আর আগের মতন পার্টও করতে পারেন না, 
নাটকগুলোও একঘেয়ে হয়ে গেছে । ওুর নতুন নাটক সম্পর্কে দর্শকদের আর আগ্রহ জাগে না। 

এই সব সমালোচনা কানে এলেই গিরিশচন্দ্র যেন ঘুমস্ত সিংহের মতন হুংকার দিয়ে জেগে 
ওঠেন । তাঁর নতুন নাটক ‘বলিদান’ অভূতপূর্ব সাড়া জাগাল। নিন্দুকরাই বলতে লাগল, এত ভাল 
নাটক গিরিশচন্দ্র নিজেও আগে লেখেননি । বাংলার কলঙ্ক হল পণপ্রথা, তারই একটি মর্মস্পর্শী চিত্র 
এই নাটক । এই বিষয়বস্তু যেমন সত্য, তেমনই সমসাময়িক । হিন্দু পরিবারের বিবাহে কন্যাদের 
সম্প্রদানই যেন বলিদান । 

পরের নাটক “সিরাজদ্দৌলা' । সমসাময়িক বাস্তবতা ও শিল্পীর দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত । 
এর আগে অনেক পৌরাণিক কাহিনী, হিন্দুদের ধর্মীয় পুনজীবিন ও বীরত্ব নিয়ে অনেক নাটক লেখা 
হয়েছে । সেগুলিরও প্রয়োজন ছিল, অধিকাংশ হিন্দু তাদের অতীত গৌরবের কথা ভুলেই গিয়েছিল, 
ইংরেজদের সঙ্গে নিজেদের তুলনা করে হীনম্মন্যতায় ভুগত । মুঘল-পাঠানদের আমলে বড় বড় 
নবাব-বাদশাদেব জীবন কাহিনী ও যুদ্ধ-বিগ্রহের ইতিহাস নিকট-স্মৃতি, সেই তুলনায় হিন্দুদের গৌরব 
যুগ তলিয়ে গিয়েছিল বিম্মৃতিতে | নাট্যকাররা সেই সব গৌরব কাহিনী ফিরিয়ে আনছিলেন । 

বঙ্গভঙ্গ উপলক্ষে যখন হিন্দু আর মুসলমানের মধ্যে দূরত্ব ও বিরোধ ঘটাবার চেষ্টা চলছে নানা 
দিকে, সেই সময় গিরিশচন্দ্র বেছে নিলেন সবচেয়ে উপযুক্ত বিষয়টি । সিরাজ উপলক্ষ মাত্র, মূল 
কথা, বাংলার স্বাধীনতা হরণ । ইতিহাসে সিরাজের চরিত্রে নানা কলঙ্ক, অদূরদর্শিতা, হঠকারিতা, 
চারিত্রিক অসংযমের কথা আছে বটে, কিন্তু বাংলার এই তরুণ শেষ স্বাধীন নবাবটি তার সময়েরই 
শিকার । গিরিশচন্দ্র তাকে এমন একটি ট্র্যাজিক চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন, যাতে 
হিন্দু-মুসলমান নির্বিশেষে তার প্রতি সহানুভূতি জানাবেই । এই সহানুভূতিই দুই ধর্মের মানুষকে 
পরস্পরের কাছে টানতে পারে আবার | 

নাটকটি দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেল যাদুগোপাল ও দ্বারিকা । যেমন মঞ্চসজ্জা, তেমন 
সম্মিলিত অভিনয় । সিরাজের ভূমিকায় দানির গলা কাঁপানো এই চরিত্রের পক্ষে মোটেই বেমানান 
লাগছে না। গিরিশবাবু স্বয়ং একটি ছোট্ট ভূমিকায় তাক লাগিয়ে দিলেন । অরধেন্দুশেখর বরাবরই 
ছোট ছোট চরিত্রেই বেশি কৃতিত্বের পরিচয় দেন, এই নাটকে তিনি দানসা ফকির আর গিরিশচন্দ্র 
করিমচাচা । একটি দৃশ্যে, নবাব সিরাজদ্দৌলা পালাচ্ছেন, কিন্তু তাঁর সঙ্গে বহুমূল্য পোশাক থাকলে 
ধরা পড়ে যাবেন, তাই নবাব করিমচাচার সঙ্গে পোশাক বদল করে নিলেন । নবাব পরলেন 
ধূলিমলিন লুঙ্গি ও ফতুয়া, আর করিমচাচা ভূষিত হলেন হিরে-মুক্তো খচিত নবাবি পোশাকে ৷ সেই 
অবস্থায় চলে যেতে গিয়েও ফিরে তাকিয়ে করিমচাচা সিরাজ-পরিত্যক্ত বাংলার মসনদকে যখন 
তিনবার কুর্নিশ করলেন, তখন বহু দর্শকই অশ্রু সংবরণ করতে পারেননি । 

গিরিশচন্দ্রের সঙ্গে ছ্বাবিকা বা যাদুগোপালের প্রত্যক্ষ পরিচয় নেই। তবে হাইকোটের এক উকিল 
মহেন্দ্র মিত্র এখন মিনাভরি আংশিক মালিক, তিনি যাদুগোপালকে বিলক্ষণ চেনেন । সেই সূত্রে, 
অভিনয় সাঙ্গ হবার পর গিরিশবাবুর সঙ্গে ওরা সাজ ঘরে দেখা করতে এল । 

ইজিচেয়ারে পা ছড়িয়ে বসে গিরিশচন্দ্র গড়গড়া টানছেন, একটি বালক ভৃত্য তাঁর অঙ্গ মার্জনা 
করছে । গাঁটে গাঁটে ব্যথা, এখন মঞ্চে লাফানো ঝাঁপানো তাঁর ঠিক সহ্য হয় না। যাদুগোপাল ও 


৬৬৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দ্বারিকার মুখে প্রচুর প্রশস্তি শুনে গিরিশচন্দ্র মৃদ্‌ মৃদু হাসতে হাসতে বললেন, আপনারা শিক্ষিত লোক, 
আপনারা এ নাটকের মর্ম ঠিকই বুঝবেন । সাধারণ দর্শক বুঝলে তবেই না সার্থক । 

নাটকের কথা বাদ দিয়ে দেশের কথা উঠল । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে গিরিশচন্দ্র 
আগ্রহী । কিছুক্ষণ পর যাদুগোপাল আসল প্রসঙ্গটি তুলল । 

গিরিশচন্দ্র জুকুঞ্চিত করে বললেন, নয়নমণি ? হ্যা, সে কোথায় এখন ? শুনেছিলুম, মহেন্দ্র তাকে 
মিনাভয়ি আনতে চেয়েছিলেন, সে আসেনি । শুনেছি, ক্লাসিক ছাড়ার পর সে কোনও বোর্ডেই যোগ 
দেয়নি । মেয়েটা বেশ ক্ষেপী ধরনের, বুঝলেন । একবার নাকি সে আমার জন্য অমরের সঙ্গে 
ঝগড়া করেছিল । শেষ পর্যন্ত অমরকে দিয়ে আমার কাছে ক্ষমা চাইয়েছিল । থিয়েটারের মেয়েরা 
হচ্ছে জলের মতন । যখন যে-পাত্রে রাখবে, তখন সেই রকমটি হয়ে থাকবে ! শ্রদ্ধা, গুরুভক্তি, 
এসব কথার কথা । ও মেয়েটা আলাদা । ভাল নাচে, গান ভাল জানে, আকটিংও ভাল করে, সে 
হঠাৎ সব ছেড়েছুড়ে চুপচাপ বসে রইল কেন ? কোনও শাঁসালো বাবু ধরেছে ? 

দ্বারিকা বলল, ওর বাসা কোথায়, তা কি বলতে পারেন ? তা হলে আমরা নিজেরাই খোঁজ নিয়ে 
দেখতৃম । 

গিরিশচন্দ্র চোখ নাচিয়ে বললেন, মশাই, আমার কি আর সে বয়েস আছে যে আযকট্রেসদেব 
বাড়িতে রাত কাটাতে যাব ? নেশাভাঙও অনেক কমিয়ে দিয়েছি, নিজের বিছানা শুলেই আরাম 
হয় । এখন আমার একমাত্র শয্যাসঙ্গিনী হচ্ছে পাশবালিশ ! 

তারপর বললেন, দাঁড়ান দেখি সাহেব কিছু জানে কি না। 

তিনি দু'বার সাহেব সাহেব বলে ডাকতেই পাশের ঘর থেকে এসে অর্ধেন্দুশেখর উকি মাবলেন । 
গিরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, সাহেব, তুমিই তো নয়নমণিকে প্রথম থিয়েটারে এনেছিলে । সে ছুঁডিটা 
গেল কোথায় ? কোন খাঞ্জা খাঁ তাকে হরণ করে নিয়ে গেল ? এনারা তার খোঁজ কবতে এসেছেন । 

অর্ধেন্দুশেখর বললেন, অনেকদিন তার পাত্তা নেই। থিয়েটার ছেড়ে সে বাবু ধরবে, এসব মনে 
হয় না। আমি আগে অনেকবার তাকে বাজিয়ে দেখেছি । সে অনেকটা যোগিনী যোগিনী টাইপ | 
যৌবনে যোগিনী । তুমি তাকে নিয়ে একটা নাটক লিখে ফেলতে পারো । প্রথম তাকে কোথায 
কুড়িয়ে পেয়েছিলুম জানো ? নিমতলা ঘাট শ্মশানে । জানোই তো আমার শ্মশানে মশানে ঘোরাব 
বাতিক আছে । মেয়েটা ঝুলিঝুলি ছেঁড়া কাপড় পরে এক কোণে গুটিশুটি মেরে বসে থাকত, সবাই 
পাগুলি মনে করত ! আমিও প্রথমু প্রথম মাথা ঘামাইনি । একদিন টিপিটিপি বৃষ্টি পড়ছিল, শ্মশানে 
লোকজন বিশেষ ছিল না, হঠাৎ শুনলুম মেয়েটার গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে । প্রথমে মানে 
হয়েছিল কান্না, তারপর বুঝলুম, গুনগুনিয়ে গাইছে, কী গান জানো ? আজও আমার মনে আছে । 
শ্মশান ভালবাসিস বলে শ্মশান করেছি হৃদি/শ্রশানবাসিনী শ্যামা নাচবি বলে নিরবধি/আব কোনো 
সাধ নাই মা চিতে/চিতার আগুন জ্বলছে চিতে .. 

গিরিশবাবু পরের পঙ্্‌ক্তিটি গেয়ে উঠলেন, “ও মা, চিতাভস্ম চারি ভিতে, রেখেছি মা আসিস 
যদি...’ | 

অর্ধেন্দুশেখর বললেন, শুনেই বুঝলুম, এর গানের একেবারে তৈরি গলা । গিয়ে জিজ্ঞেস করলুম, 
হ্যা গা, তুমি কাদের বাড়ির মেয়ে ? এখানে কেন পড়ে থাকো ? প্রথমে উত্তর দিতেই চায় না। ভয়ে 
কুঁকড়ে মুঁকড়ে থাকে | কিন্তু আমি পাগল চরাতে ভালই পারি । 

গিরিশবাবু বললেন, তা পারবে না কেন, তুমি নিজেই যে একটা পাগল ! 

অর্ধেন্দুশেখর বললেন, তারপর খুঁচিয়ে খুঁচিয়ে তার পেটের কথা বার করে দেখি, সে মোটেই 
পাগল নয় । অবস্থার গতিকে শ্মশানে আশ্রয় নিয়েছে । আগের কথা কিছুতেই জানাবে না। কিন্তু 
বোঝা গেল, মেয়েটা শুধু গান জানে না, কথাবাতয়ি শিক্ষার ছাপ আছে । শ্মশান থেকে তুলে এনে 
কিছুদিন তাকে আমার বাড়িতে রাখলুম । আমার স্ত্রী তাকে ধুইয়ে মুছিয়ে একটা ভাল শাড়ি পরিয়ে 
দিতেই একটি ফুটফুটে সুন্দরী মেয়ে বেরিয়ে এল । থিয়েটারে এনেও তাকে বিশেষ তালিম দিতে 
হয়নি । দেখতে দেখতে কেমন তরতরিয়ে ওপরে উঠে গেল ! 


৬৬৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


গিরিশবাবু বললেন, আমাদের কত ছাইগাদায় এমন মণিমুক্তো ছড়িয়ে আছে, কে তার খোঁজ 
রাখে ? দারিদ্র্য রাক্ষুসীই সব কিছু খেয়ে নেয়, তুমি তবু একজনকে তুলে এনেছিলে । 

অধেন্দুশেখর বললেন, আবার তার মাথায় বোধহয় পাগলামি চেপেছে। নইলে এত ডিমান্ড 
থাকতেও কেউ স্টেজ ছেড়ে দেয় ! আগেও সে দু'-একবার এ রকম করেছে। 

গিরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, সে কোথায় থাকে তুমি জানো ? 

অর্ধেন্দুশেখব বললেন, আমাদের সেই গঙ্গামণিকে মনে আছে? বউবাজারে সেই একটা বাড়ি 
করেছিল । সেইখানে থাকত নয়নমণি, আমাকে একবার যেতে হয়েছিল । গঙ্গামণি পটল তোলার 
আগে নয়নমণিকে সেই বাড়িটা দিয়ে গেছে। শুনছি তো নয়নমণি সে বাড়িও বিক্রি করে দিয়ে 
কোথায় চলে গেছে । ও বাড়িতে থাকলে থিয়েটারের লোকেরা তাকে বিরক্ত করত । 

গিবিশচন্দ্র হতাশভাবে বললেন, যাঃ ! আর কোথায় তার খোঁজ করবেন ? 

যাদুগোপাল বলল, সে বাড়ি সে অনেকদিন ছেড়ে দিয়েছে, তা আমিও জানি । 

থিয়ে্টাবের অন্য কযেকজনকেও ডেকে জিজ্ঞেস করা হল । কেউই সঠিক নয়নমণির সন্ধান 
জানে না। তবে টগব নামে একটি মেয়ে বলল, সে কাশী মিত্তিরের ঘাটে তিন-চারবার নয়নমণিকে 
দেখেছে । নয়নমণি ওখানে নিয়মিত গঙ্গাস্নান করতে আসে, কাঙালি-ভিখিরিরা তাকে দেখলেই ঘিরে 
ধবে। সে সবাইকে পয়সা দেষ । 

তা হলে কাশী মিত্তিব ঘাটে কাছাকাছি কোথাও নয়নমণির নতুন আস্তানা হওয়াটাই স্বাভাবিক । 

সব গঙ্গাব ঘাটেই নারী ও পুক্ষদের স্নানের জায়গা পৃথক । মেয়েদের ঘাটের অংশটি দেওয়াল 
ঘেবা, কাপড ছাড়াব জন্য ঘরও আছে। বাস্তার দু'পাশে সার বেঁধে থাকে কাঙালিরা । যেখানে 
সেখানে মন্দিব, সেই সব মন্দিরের পূজারীরা বুভুক্ষুর মতন স্নানযাত্রীদের ডাকাডাকি করে ৷ অন্যদের 
পুণা পাইয়ে দেবাব জন্য ভাবা ব্যাকুল । পাশেই শ্মশান, কোনও বড মানুষের শবদেহ এলে সঙ্গে 
প্রচব সাঙ্গোপাঙ্গ থাকে, তখন সারা অঞ্চলটা জমজমাট হয় । এককালে এই সব শ্বশানে বড় বড় 
হাডগিলে পাখির খুব উপদ্রব ছিল, এখন সেগুলিকে মেরে মেরে প্রায় শেষ করা হয়েছে। 

স্বান সেবে কাশী মিত্তির ঘাট থেকে বেরিয়ে এল ভূমিসূতা, সঙ্গে দুটি সাত-আট বছরের বালিকা । 
ভমিসৃতা পবে আছে কালো পাড় সাদা সুতির শাড়ি, অঙ্গে কোনও অলঙ্কার নেই, ভিজে চুল পিঠের 
ওপব খোলা ৷ কাঙালিবা তাকে চেনে, দেখা মাত্র হই হই করে লাইন ছেড়ে ধেয়ে এল । ভুমিসৃতা 
নিজেব হাতে পযসা বিলোয না, সঙ্গেব মেযেদুটি প্রত্যেককে দিতে লাগল একটি করে আনি । 

সকাল সাতটা, আকাশ মেঘে থমথমে হযে আছে । গঙ্গার ওপর অনবরত শোনা যাচ্ছে স্টিমারের 
ভোঁ। একটা অশ্বথ গাছেব তলায দাঁডিযে সিগাবেট টানতে টানতে ভূমিসৃতাকে দেখছে দ্বারিকা আর 
যাদুগোপাল । একটু পরে কাঙালিদেব ভিড় পাতলা হতে তারা কাছে এগিয়ে এল । 

যাদুগোপাল ধীব স্ববে বলল, কেমন আছ, ভূমিসৃতা ? অনেকদিন তুমি আমাদের বাড়িতে 
আসোনি । 

ভমিসৃতা চমকে উঠলেও ঠিক বোঝা গেল না । আয়ত নযনে যাদুগোপালের মুখের দিকে কয়েক 
পলক তাকিযে থেকে বলল, নমস্কার । আপনি এখানে ? 

যাদুগোপাল বলল, তামাকে হন্যে হয়ে খুঁজছি । কোথায় বাড়ি জানি না, কালও এসেছিলাম এই 
ঘাটে, খানিকটা দেরি হযে গিয়েছিল । 

দ্বারিকা আর ভনিতাব সময না দিয়ে বলে উঠল, ভূমি, বিশেষ কারণে তোমার কাছে এসেছি । 
আমাদের বন্ধু ভরত, সে খুবই অসুস্থ, মানে খুবই, চিকিৎসকরা ভরসা দিতে পারছেন না, তুমি যদি 
তাকে শেষ দেখা দেখতে চাও, মানে, তুমি একবার গেলে ভাল হয় | বেশি দেরি করা যাবে না-_ 

ভূমিসূতা এ কথা শুনেও চাঞ্চল্য দেখাল না, ববং যেন নিথর হয়ে গেল। পাথরের প্রতিমা । 
চক্ষুদুটি মাটির দিকে স্থির নিবদ্ধ । যেন পথের ধুলিকণার সঙ্গে তার গভীর আত্মীয়তা । 

কিছু পরে সে প্রা অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, তিনি কি আমায় ডেকেছেন ? 

যাদুগোপাল বলল, হ্যা । সে তোমার জন্য... 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৬৯ 


দ্বারিকা তাকে বাধা দিয়ে বলল, সত্যি কথা বলতে কী, সে রকম ভাবে ডাকেনি । তার কথা বলার 
ক্ষমতা নেই। প্রায় সময়েই তার জ্ঞান থাকে না । মাঝে মাঝে জ্ঞান ফেরে, তখনও কথা বলে না, 
কিংবা বলতে পারে না । মানুষ চিনতে পারে না, ডাকলেও সাড়া দিতে চায় না। একদিন অজ্ঞান 
অবস্থায়, খুব জ্বর, একশো পাঁচ ডিগ্রি, তখন প্রলাপ বকছিল, কয়েকটা নাম ভাল করে বোঝা যায়নি, 
আমি নিজেও শুনিনি, আমার বউ শুনেছে, তার মধ্যে একবার বোধহয়... | আমায় স্ত্রীই আমাকে 
জিজ্ঞেস করল, ভূমি কে ? আমি নিজেও ঠিক বুঝতে পারিনি । আমি তো তোমাকে বেশি দেখিনি, 
তা ছাড়া তোমার নয়নমণি নামটাই মনে আসে । আমার স্ত্রীও তোমার এই নাম জানে না, তোমাকে 
চেনে না'। সে যখন বলল, ভূমি কে, তার মানে ভরতের মুখেই শুনেছে । 

যাদুগোপাল বলল, দ্বারিকা এসে আমাকে জিজ্ঞেস করল, তখনই আমার মনে পড়ে গেল, তোমার 
কথা । তুমি মাঝে মাঝে আসতে আমাদের বাড়িতে, আমার স্ত্রী তোমাকে খুব পছন্দ করেন, তোমার 
বউবাজারের বাড়িতে লোক পাঠিয়ে জানা গেল, সেখানে অন্য লোক থাকে, তোমার নতুন ঠিকানা 
জানে না। 

মাটি থেকে চোখ না তুলেই ভূমিসৃতা বলল, আমি থিয়েটারে ছিলাম । সবাই জানে, থিয়েটারের 
মেয়েরা অশুচি, আমাদের কি রূগির ঘরে যেতে আছে? 

যাদুগোপাল বলল, এসব কী বলছ ভূমি ? আমরা ওই সব ব্যাপার নিয়ে মাথা ঘামাই ? তুমি 
আমাদের বাড়িতে গেছ, কেউ অযত্ন করেছে? 

দ্বারিকা হেসে বলল, তুমি এক সময় শ্মশানে ছিলে, আমি শুনেছি । আমার স্ত্রী-ও এক সময .. 
যাক সে সব কথা পবে শুনবে । সে তোমাকে নিমেষে আপন করে নেবে । 

ভূমিসৃতা তবু বলল, রুগির ঘর ... তিনি চোখ মেলে আমাকে দেখে যদি অপছন্দ কবেন ? যদি 
তাতে আরও খারাপ হয় ? বোধহয় আমার দূরে থাকাই ভাল । 

যাদুগোপাল অস্থিরভাবে বলল, তুমি বুঝতে পারছ না, ভূমি, ভরত এখন যে-অবস্থায় আছে, তার 
থেকে খারাপ কিছু হতে পারে না । আব দেরি কোরো না। 

এবার ভূমিসৃতা আঁচলে চোখ ঢেকে ফেলল । কাঁপছে তার সবঙ্গি । 

কাশী মিত্তিরের ঘাটের অদূরেই একটা দোতলা বাড়ি ভাড়া নিয়েছে ভূমিসূতা | সে বাড়িতে আব 
এগারোটি বালিকা থাকে । এরা সবাই অনাথ-আতুর, রাস্তা থেকে কুড়িয়ে আনা মেয়ে । একজন 
বয়স্কা রমণীকে রাখা হয়েছে তাদের দেখাশুনো করবার জন্য । তাকে ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিষে 
দিয়ে অতি দ্রুত তৈরি হযে নিল ভূমিসূতা । 

রংপুর থেকে জীবন্মুত ভরতকে কলকাতায় নিয়ে আসার পর যাদুগোপালের পরামর্শে তাকে 
হাসপাতালে না পাঠিয়ে নিজের বাড়িতেই এনে রেখেছে দ্বারিকা । ভরতের পেটে একটা বশরি ফলা 
গেঁথেছিল, এই ধরনের ব্যাপার পুলিশকে জানানো কর্তব্য । দ্বারিকা বাইরে বাইরে থাকে, সেই 
তুলনায় যাদুগোপাল বেশি খবর রাখে । ভরত “যুগান্তর” সাপ্তাহিকীর সঙ্গে জড়িত ছিল, ওই পত্রিকাব 
দফতরটি যে উগ্রপন্থিদের আড্ডা, তা যাদুগোপালের কানে এসেছিল | রংপুব অঞ্চলে ভরত কী 
করতে গিয়েছিল, যাদুগোপাল তা না জানলেও অনুমান করেছিল যে সে কোনও মারামারিতে জড়িয়ে 
পড়েছিল নিশ্চিত, সন্ধান পেলে পুলিশ তাকে নিয়ে টানাটানি করতে পারে । 

বিশিষ্ট শল্যচিকিৎসক কেশব চক্রবর্তী ভরতের চিকিৎসার ভার নিয়েছেন । কেশব চক্রবর্তী 
যাদুগোপালের ভায়রাভাই, তিনি গোপনীয়তা রক্ষা করবেন অবশ্যই । দ্বারিকার মানিকতলাব বাড়িতে 
কয়েকজন কর্মচারী ছাড়া আর কেউ থাকে না, ভরতকে রাখা হয়েছে দোতলার একটি কক্ষে, দু'জন 
নার্স নিযুক্ত হয়েছে তার জন্য । বসন্তমঞ্জরী রংপুর থেকে আসার পথে ভরতের যথাসাধ্য সেবা 
করেছে, কিন্তু কলকাতায় সেবার ভার নার্সদের ওপর, সন্ধের পর সে একবার মাত্র দেখতে আসে | 
দ্বারিকা তাকে বারবার জিজ্ঞেস করোছে, ভরত বাঁচবে কি না তুই বল ? ভবিষ্যতের দৃশ্য দেখতে পায় 
যে বসন্তমঞ্জরী, সে কিন্তু এই ব্যাপারে অসহায়, মাথা ঝাকিয়ে ঝাঁকিয়ে বলেছে, জানি না, জানি না ! 

অস্ত্রোপচার করে পেট থেকে বশরি ফলাটা বার করে ফেলা হয়েছে বটে, কিন্তু কিছুতেই ভরতকে 


৬৭০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পুরোপুরি সজ্ঞানে আনা যাচ্ছে না, কিছু খেতেও পারছে না সে। নাকে নল ঢুকিয়ে তরল খাদ্য 
খাওয়াবার চেষ্টা করে যাচ্ছেন ডাক্তার, এরই মধ্যে ভরত প্রায় কঙ্কালসার হয়ে গেছে, মিশে গেছে 
বিছানায় | 

ভূমিসৃতাকে এনে প্রথমেই পাঠিয়ে দেওয়া হল অন্দরমহলে বসস্তমঞ্জরীর কাছে । কলকাতায় ঢাকা 
গাড়ি ছাড়া বাইরে বেরোয় না বসস্তমঞ্জরী, তাও কদাচিৎ, বাড়িতেও বাইরের লোকের সামনে আসে 
না। কিন্তু নিছক অন্তঃপুরিকা হয়ে থাকতে পারে না সে, তিনতলায় একটি বারান্দায় দিনের 
অধিকাংশ সময় কাটায় । এখান থেকে দেখা যায় পথের চলমান দৃশ্য, দেখা যায় অনেকখানি 
আকাশ, দূরের গাছপালা ৷ নারকেলডাঙার দিকে ঝোপ জঙ্গলই বেশি, মধ্যে মধ্যে কয়েকটা বড় 
বাড়ি । খাল দিয়ে নৌকো চলে, সুন্দরবন থেকে কাঠ বোঝাই করে আনে । এক একদিন রাস্তায় 
দেখা যায় ষাঁড়ের লড়াই, দুটি অতিকায় বলীবর্দ পথের ঠিক মাঝখানে গুঁতোণগ্ঁঁতি করে, গাঁক গাঁক শব্দ 
করে, পথচারীরা ভয়ে দুরে পালিয়ে যায়, স্তব্ধ হয়ে যায় যানবাহন । দুপুরের দিকে কোনও কোনও 
দিন হয় বাঁদর নাচ কিংবা মাদারির খেলা, ওপর থেকে পয়সা ছুঁড়ে দেয় বসস্তমঞ্জরী । এই বারান্দা 
থেকেই সে বাইরেব জগৎটাকে কাছে পায় । 

ভুমিসৃতাকে দেখে বসস্তমঞ্জরী বহুকালের পরিচিতার মতন অন্তরঙ্গ স্বরে বলল, এসো ভাই । ও 
মা, তুমিই ভূমিসূতা ? তোমাকে তো আমি থিয়েটারে দেখেছি । 

ভূমিসূতার এখন চোখ শুষ্ক । তেমনই শুষ্ক কঠে সে জিজ্ঞেস করল, তিনি কোথায় ? 

বসন্তমঞ্জরী বলল, যাবে, আমি নিয়ে যাব । তার আগে বলো তো, কেন তাকে ওই দূর দেশে 
মরতে পাঠিয়েছিলে ? নিজের কাছে ধরে রাখতে পারোনি ? 

ভমিসৃতা কোনও উত্তর দিতে পারল না । 

বসন্তমঞ্জরী বলল, প্রথম যেদিন দেখি, সেদিনই মনে হয়েছিল, মানুষটা কেমন যেন দিশেহারা । 
এক-একজন মানুষের মুখে কী যেন থাকে, মনে হয় চেনা চেনা, আগে কোথাও দেখেছি, মুখখানা 
মনে গেঁথে যায । অন্য কিছু ভেবো না যেন, কাশীর গঙ্গায় একজন নৌকার মাঝিকে দেখেও আমার 
এ বকম মনে হয়েছিল । আর একটা শিমুল গাছ, বিহারে ট্রেনে যেতে যেতে, মাঠের মধ্যে মহারাজের 
মতন একলা মাথা উচু করে দাঁড়িয়ে আছে, লাল ফুলে ভরা, কাছাকাছি আর কিছু নেই, আমার বুকটা 
ধক করে উঠল, মনে হল, ওমা, ঠিক এই শিমুল গাছটাকেই তো আমি আগে একবার দেখেছি, অথচ 
সেই প্রথম আমার ট্রেনে যাওয়া, তবে কী করে আগে দেখলাম ? হয়তো গত জন্মে । আমার এমন 
হয। 

তাবপব ভূমিসৃতার গাযে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার এত দুঃখ কেন গো? থিয়েটারে 
তোমার কত নাম, এমন তোমার রূপ, তবু হাত ছুঁয়েই বোঝা যায়, তুমি বড় দুঃখী । অবশ্য 
মেয়েমানুষ হয়ে জন্মালে সবাইকেই দুঃখ পেতে হয় । দুঃখই আমাদের ললাট লিখন । তবে, বলতে 
নেই, আমি বেশ সুখে আছি, আমার উনি কোনও অভাব রাখেননি । এক একসময় ভাবি, এত সুখ 
নিয়েই বা আমি কী করব ? যদি কারুকে ভাগ দেওয়া যায় । 

একটু পরে বসন্তমঞ্জরী বুঝল, এখন এই রমণীটির সঙ্গে তার ভাব জমবে না। সে কোনও কথাই 
বলতে চাইছে না । 

উঠে দাঁডিযে বলল, চলো, সেই ঘরে নিয়ে যাই। আগে মনটা তৈরি করে নাও । হয়তো 
প্রথমটায চিনতেই পারবে না। শরীরটা শুকিয়ে দড়ি হয়ে গেছে। যমে-মানুষে টানাটানি চলছে, 
তুমি কিছুতেই যমকে জিততে দিয়ো না । আমি যমকে স্বচক্ষে দেখেছি, জানো ! স্টিমারে যখন ওঁকে 
নিয়ে আসছি কলকাতায়, একদিন দেখি যে সন্ধেবেলা কাছে এসে দাঁড়িয়েছেন দণ্ডধারী যমরাজ, এত 
বড় বড় চক্ষু গরম করে আমার দিকে তাকিয়ে বললেন, ছাড়, তুই ছেড়ে দে ওকে ! আমি ছাড়িনি। 
কিন্ত আর আমার ক্ষমতা নেই, আমি যে অন্যের স্ত্রী, সব সময় একটা সীমারেখা দেখতে পাই, এখন 
থেকে তোমার ওপর সব ভার । ডাক্তার যা পারবে না, তোমাকে তা পারতে হবে । 

দোতলায় বোগীর ঘরে দিনের বেলার নার্স একটা টুলে বসে কুরুশ কাঠি দিয়ে লেশ বুনছে। 


৬৭১৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঘরটি বেশ বড়, মোট পাঁচটি জানলা । মাঝখানে একটি পালক্ষে চোখ বুজে শুয়ে আছে ভরত, ঘুমস্ত 
না অচেতন বোঝা যায় না। নিশ্বাসের সঙ্গে বুক সামান্য উঠছে নামছে, সেইটুকুই প্রাণের চিহ্ন, 
সত্যিই মুখ দেখে পূর্বেকার ভরতকে চেনার উপায় নেই। শুকিয়ে ছোট্ট হয়ে গেছে । 

ওদের দেখে নার্সটি উঠে দাঁড়াল, বসস্তমঞ্জরী চোখের ইঙ্গিতে তাকে বলল, ঘরের বাইরে যেতে । 
তারপর ভূমিসৃতাকে বলল, এই নাও ভাই, তোমার জিনিস তোমার হাতে তুলে দিলাম । মেঝেতে 
বিছানা পেতে দেব, এখন থেকে তুমি এ ঘরেই থাকবে । 

ভূমিসৃতার মুখের দিকে একটুক্ষণ গাঢ় ভাবে চেয়ে রইল বসস্তমঞ্জরী । আপন মনে, খুব অস্ফুট 
স্বরে বলল, তোমাকে আগে চিনিনি, এখন দেখে বুঝতে পারছি, তুমি আর আমি হুবছ এক । তুমিই 
যেন আমি, কিংবা আমিই যেন তুমি | ভাগ্যের দিক থেকে আমরা যেন যমজ । 

ভূমিসৃতা একথার অর্থ বুঝতে পারল না। 

বসম্তমঞ্জরী বলল, আজ বুঝলাম, কেন ওই মানুষটাকে আমি বারবার দেখতে পেয়েছি। তোমার 
জন্য ! এখন যাই, পরে আবার কথা হবে | 

বসস্তমঞ্জরীও ঘর থেকে বিদায় নেবার পর ভূমিসৃতা আস্তে আস্তে এসে ভরতের শিয়রের কাছে 
দাঁড়াল। 

কতকাল পরে দু'জনের মিলন হল | মাঝখানে একটা যুগ অতিক্রান্ত হয়ে গেছে । কিন্তু এ কেমন 
ধারা মিলন ? ভূমিসৃতার বুক কাঁপছে, দুশ্চিন্তায় নয়, আশঙ্কায় । ভরত যদি চক্ষু মেলে, যদি তাকে 
চিনতে পারে, তখন কী হবে তার প্রতিক্রিয়া? যদি ভূমিসৃতাকে অবাঞ্ছিত মনে করে ? যদি বলে, 
তুমি, তুমি কেন এসেছ ? জ্বরের ঘোরে প্রলাপের মধ্যে ভরত একবার ভূমিসৃতার নাম বলেছিল, তার 
অর্থ কী ? হয়তো সে বলতে চেয়েছিল, ভূমিসৃতাকে ডেকো না, তাকে আমি চাই না, সে নষ্ট হয়ে 
গেছে ! 

খাটের বাজু ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভরতের দিকে চেয়ে রইল ভূমিসূতা | মুখে খোঁচা খোঁচা 
দাড়ি, চক্ষুদুটি কোটরগত, শীর্ণ মুখে খাড়া হয়ে আছে নাকটা | ওষ্ঠ বিবর্ণ । সব মিলিয়ে বড় অসহায় 
আর ক্লান্ত দেখাচ্ছে । নাকের নল দুটি আপাতত খোলা । 

ভরত একবারই, একটি ক্ষুদ্র চিঠি পাঠিয়েছিল ভূমিসৃতাকে । সে চিঠি শশিভৃষণের হাতে পড়লেও 
পরে ভূমিসৃতা সেটি সংগ্রহ করে রেখেছিল । কতবার যে পড়েছে, তার ঠিক নেই। প্রতিটি শব্দ তার 
মুখস্থ । তারপর দু'জনেরই জীবন বাঁক নিল কত বিচিত্র দিকে | তবু সে চিঠির কথাগুলি কি মিথ্যে 
হয়ে গেছে? 
চলে যাবে । জীবনের কাছ থেকে তার কোনও প্রত্যাশা নেই। অনাথা ছোট ছোট মেয়েদের নিয়ে 
সময় কাটাতে তার বেশ লাগে । তা ছাড়া তার দেবতা আছেন । 

এ যাবৎ ভূমিসূতা স্বেচ্ছায় কোনও পুরুষ মানুষকে স্পর্শ করেনি । আর কারুর সম্পর্কে তার 
তেমন ইচ্ছেও হয়নি, শুধু এই একজনকে ঘিরেই এক সময় তার সাধ-্বপ্ন গড়ে উঠেছিল | জীবনে 
একবারও কি সে সাধ মিটবে না ? 

দুরু দুরু বক্ষে, খানিকটা ঝুঁকে ভূমিসৃতা ভরতের কপালে একটি হাত ছোঁয়'ল। একজন 
সংজ্ঞাহীন পুরুষ, কিছু দেখছে না, বুঝছে না, তবু তাকে স্পর্শ করলেই শরীরে এমন বিদ্যুৎ প্রবাহের 
অনুভব হয় ! 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


১ £ 
৮৫ 


কবিরাজি, আযালোপ্যাথি, হোমিওপ্যাথি, কোনও চিকিৎসাই বাকি রাখছে না দ্বারিকা । শহরে 
শল্যচিকিতসক হিসেবে প্রধান এখন ডোনাল্ড জেফ্রি, লোকমুখে তাঁর নাম ধর্বস্তরি জেফ্রি সাহেব, 
তিনি সফল অস্ত্রোপচারে ভরতের পেট থেকে বশরি ফলাটা বার করে দিয়েছেন, কিন্তু তাতেও 
দুভবিনা কাটেনি । ভরতের কিছুতেই পুরোপুরি জ্ঞান ফিরছে না। তার ক্ষতস্থানটি দুষিত হয়ে আছে, 
সেই জন্যই তার শরীর সর্বক্ষণ জ্বরতপ্ত, মাঝে মাঝে তো সে বিড়বিড় করে কিছু বলে, তা প্রলাপের 
মতন অসংলগ্ন, ভাল করে শোনাও যায় না। 

ডোনাল্ড জেফির সুযোগ্য ছাত্র নিশিকান্ত মজুমদার আসেন প্রতিদিন । তাঁর সঙ্গে কবিরাজ 
গঙ্গাচরণ সেনের আলোচনা হয় । আযালোপ্যাথির ডাক্তারের সঙ্গে কবিরাজির বিরোধ নেই, কিন্তু 
হোমিওপ্যাথ গুণময় দত্ত প্রতিবাদ জানিয়ে রণে ভঙ্গ দিয়েছেন। তাঁর মতে, কবিরাজির 
শেকড়-বাকড়ের সঙ্গে হোমিওপ্যাথির সূক্ষ্ম ওষুধ একেবারেই চলে না। অপরপক্ষে নিশিকান্ত 
মজুমদারের দাদামশাই ছিলেন কবিরাজ, বাল্যকালে তাঁর চিকিৎসাতেই একবার কঠিন রোগ থেকে 
তিনি বেঁচে উঠেছেন, সুতরাং কবিরাজকে তিনি কখনও তাচ্ছিল্য করতে পারেন না। কবিরাজ 
গঙ্গাচরণ সেনও বিশেষ খ্যাতিমান, শোনা যায়, সুচিকাভরণ দিয়ে তিনি মৃতবৎ রোগীকেও জাগিয়ে 
তুলতে পারেন, এ ক্ষেত্রে অবশ্য তেমন ফল হচ্ছে না তাঁর ওষুধের । বিচিত্র এই মানুষের শরীর, 
কোন ওষুধে যে কার কী রকম প্রতিক্রিয়া হবে, তা আজও নিশ্চিতভাবে বলা যায় না। এত ওষুধেও 
কেন ভরতের জ্বর প্রশমিত হচ্ছে না, তা বুঝতেই পারছেন না চিকিৎসকরা । এর চেয়েও গুরুতর 
রোগীরা এই একই ওষুধে চাঙ্গা হয়ে ওঠে । 

ডাক্তার-কবিরাজরা যখন আসেন, তাঁদের সঙ্গে থাকে দ্বারিকা, ভূমিসৃতা তখন পাশের একটি ছোট 
কক্ষে চলে যায় । সে সামনে আসে না, কিন্তু আড়াল থেকে সব কথা শোনে । কয়েকদিন ধরে 
কবিরাজমশাই একটি নতুন প্রস্তাব দিতে শুরু করেছেন । তিনি অলৌকিকত্তে বিশ্বাসী । তাঁর মতে, 
কোনও কোনও যোগী-মহাপুরুষের এমন ক্ষমতা থাকে যে, তাঁরা ইচ্ছে করলে কোনও মৃত ব্যক্তিরও 
প্রাণ ফিরিয়ে দিতে পারেন । এরকম একজন যোগী আছেন কাশীতে, তাঁর নাম স্বরূপানন্দ স্বামী, 
তিনি প্রখ্যাত ব্রৈলঙ্গস্বামীর সাক্ষাৎ শিষ্য । শেষ উপায় হিসেবে ভরতকে একবার তাঁর কাছে নিয়ে 
যাওয়া উচিত। নিশিকান্ত মজুমদার এ প্রস্তাবের ঘোর বিরোধী, তিনি স্বরূপানন্দ স্বামী সম্পর্কে 
অশ্রদ্ধা প্রকাশ করতে চান না, কিন্তু এরকম রোগীকে এখন স্থানাত্তর করার প্রশ্নই ওঠে না। এখান 
থেকে কাশীতে নিয়ে যাবার ধকল সহ্য করা এ রুগির পক্ষে অসম্ভব । 

দ্বারিকা দ্বিধার মধ্যে পড়ে যায় । ভরত দিন দিন যে-রকম ক্ষীণবল হয়ে আসছে, তাতে 
যে-কোনও সময় হঠাৎ তার প্রাণবাযু নিবে যেতে পারে । নিজে থেকে তো সে খেতেই পারে না, 
জোর করেও তাকে প্রায় কিছুই খাওয়ানো যায় না। সে অচেতনের মতন পড়ে থাকে, কোনওক্রমে 
তার মুখ খুলে চিনির জল ও অতি তরল মাংসের সুরুয়া খাওয়ানোর চেষ্টা হয়, কিছুটা ভেতরে যায় কি 
যায় না, আবার বেরিয়ে আসে । এখন কোনও অলৌকিক সংঘটন ছাড়া তাকে বাঁচাবার বোধহয় 
কোনও উপায় আর নেই । 

ভূমিসূতাকে সে জিজ্ঞেস করে, কী করা যায় বলো তো ? বেনারসেই নিয়ে যাবার ব্যবস্থা করব ? 
ডাক্তাররা তো আর কোনও আশ্বাসই দিতে পারছে না । 

ভূমিসূতা ধীরে ধীরে দু' দিকে মাথা দোলায় ৷ দ্বারিকা তার বন্ধুর চিকিৎসার সব রকম ভার 


৬৭৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নিয়েছে, ভূমিসৃতার পক্ষে পৃথক মতামত দেওয়া ভাল দেখায় না। কিন্তু ভরতকে এখান থেকে 
সরাবার চেষ্টা সে কিছুতেই মানতে পারে না, কবিরাজের মুখে কথাটা শোনামাত্র আশঙ্কায় তার বুক 
কেপেছে। 

দ্বারিকা বলল, কাশীর বাতাস এমনিই বড় পবিত্র । বড় স্বাস্থ্যকর । সেখানে গেলে সকলেরই 
উপকার হয় । আর সত্যিকারের মহাপুরুষরা ইচ্ছে করলে অসাধ্যসাধন করতে পারেন । 

ভূমিসৃতা চুপ করে থাকে, তার নীরবতাতেই অনিচ্ছা প্রকাশ পায় । 

বসস্তমঞ্ররীও এককথায় এ প্রস্তাব নস্যাৎ করে দিয়েছে । 

ভূমিসৃতা আসবার পর থেকে সে আর একবারও ভরতকে দেখতে যায়নি । যেন ভূমিসৃতার ওপর 
সব ভার অর্পণ করে সে নিশ্চিন্ত হয়ে আছে । ভরত বাঁচবে কি বাঁচবে না, দ্বারিকা তাকে এই প্রশ্ন 
করলে সে সরলভাবে বলে, আমি তো জানি না, অত বড় বড় ডাক্তাররা দেখছেন... । যেন তার 
দৈবশক্তি চলে গেছে, ভবিষ্যদ্বাণী করারও আর ক্ষমতা নেই । ওসব মাঝে মাঝে হয়, যখন সে একটা 
ঘোরের মধ্যে থাকে, তা আবার কেটেও যায়| সর্বক্ষণ ওইরকম ঘোরের মধ্যে থাকলে তো সে 
বাঁচতেই পারত না । 

ভূমিসূতার সঙ্গে তার বেশ মনের মিল হয়েছে । যদি সুখের সময় হত, তা হলে দু'জনের সখীত্ব 
আরও নিবিড় হতে পারত, কিন্তু এখন দুঃখের কথাই বেশি হয় । ভরতের সেবায় ভূমিসৃতার নিজের 
নাওয়া-খাওয়ার খেয়াল থাকে না, বসস্তমঞ্জরীর তা ঠিক খেয়াল থাকে, সে ভূমিসৃতাকে জোব করে 
ওপরে ডাকিয়ে আনে, নিজের সঙ্গে খেতে বসায় । ভূমিসূতা খেতে না চাইলে সে কৃত্রিম কোপের 
সঙ্গে বলে, দেখো মেয়ে, তুমিও অসুস্থ হলে কী ঝঞ্জাটে পড়ব বলো তো ! এ বাড়িতে দুটো রুগি কে 
সামলাবে ! 

এর মধ্যে একদিন সে ভূমিসূৃতাকে বলল, ডাক্তাররা যা-ই বলুক, ওই মানুষটাকে বাঁচিয়ে তুলতে 
একমাত্র তুমিই পারো । তোমার সঙ্গে আমার জীবনের অনেক মিল । অনেক দুঃখ, অনেক ঝড়ঝঞ্জা 
পার হয়ে, অনেক সাধনার পর আমি এই শিবের মতন স্বামী পেয়েছি । ছোটবেলা আমি কৃষ্ণনগরে 
এক বাড়িতে খেলতে যেতাম । সেখানে উনি আমাকে প্রথম দেখেন, উনি আমাকে বিয়ে করতে 
চেয়েছিলেন । আমার বাবা রাজি হলেন না, আমাকে নরকের দিকে ঠেলে দিলেন । সে কী অন্ধকার, 
সে কী পিচ্ছিল, কত বাঘ-ভাল্লুকের মতন মানুষ, কী দুর্গন্ধ ! এক নদী থেকে আর এক নদী । ছোট 
নদী থেকে বড় নদী । আমি ভাসতে ভাসতে গেলাম । কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম, 
উনিই আমার স্বামী, আর কেউ আমাকে ছুঁতে পারবে না। নষ্ট করতে পারবে না। যখন-তখন 
মরতে রাজি ছিলাম, বিষের কৌটো বেঁধে রেখেছিলাম আঁচলে, ভগবানকে ডেকে বলতাম, হে ঠাকুর, 
একবার যেন ওুঁর দেখা পাবার পর মরি ! কত পাঁকের মধ্য দিয়ে গেছি, কিন্ত গায়ে কাদা লাগেনি, 
মরতে ভয় ছিল না বলে আর কিছুকেই ভয় পাইনি । যখনই একা থাকতাম, দেখতে পেতাম, নিদারুণ 
অন্ধকারের মধ্যে এক জায়গায় একটা জোরালো আলো, যেন একটা সুড়ঙ্গের ওপরে ঝকমক করছে 
সূর্য, সেই আলো আমাকে হাতছানি দিত । আমি জেদ ধরে বসেছিলাম, ওই আলোর কাছে আমাকে 
যেতেই হবে ! এখন দেখো, কত আলো, আমার স্বামী, সংসার, আমার সন্তান । 

ভুমিসুতা মুখ নিচু করে ভাতের থালায় আঙুল দিয়ে দাগ কাটতে কাটতে বলল, তুমি ভাগ্যবতী, 
তুমি শেষ পর্যন্ত পেয়েছ। কিন্তু আমার ভাগ্যে বোধহয় তা আর হবে না । বড় দেরি হয়ে গেছে! 

বসন্তমঞ্জরী বলল, ও মা, অমন অলক্ষুণে কথা বলতে আছে ? মানুষটা তো বেঁচে আছে এখনও । 
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ | বেহুলা লখীন্দরকে বাঁচিয়েছিল, আর তুমি পারবে না ? তোমাকে যে 
পারতেই হবে । 

ভূমিসূৃতা বলল, কী করে পারব আমি জানি না । আমার কতটুকু শক্তি ? 

বসস্তমঞ্জরী বলল, তোমার হাতেই তো সব শক্তি । ইচ্ছাশক্তি । তুমি ওকে ভালবাসা দাও, খুব 
ভালবাসা, আরও আরও, অনেক অনেক ভালবাসা । সেই ভালবাসার টান এড়িয়ে ও যাবে কোথায় ? 

ভূমিসৃতা মুখ তুলে বসস্তমপ্জরীর মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল । এরকম রমণী সে আগে 


৬৭৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কখনও দেখেনি । এ পর্যন্ত অন্য যত নারীদের সঙ্গে সে মিশেছে, তারা কেউ ভালবাসা শব্দটা 
এমনভাবে উচ্চারণই করে না । এই শব্দটাই যেন সে নতুন শুনছে । 

সে দ্বিধার সঙ্গে বলল, যার বোধ নেই, যে কোনও সাড়া দেয় না, আমি ঘরের মধ্যে আছি কি না 
জানেই না, সে কী করে বুঝবে আমার ভালবাসা কম না বেশি... 

বসন্তমঞ্জরী বলল, ও মা, তাতে কী হয়েছে? মানুষ দেবতাকে ভালবাসে না? দেবতা কি সব 
সময় সাড়া দেয় ? তবু মানুষ পাথরের মূর্তির পায়ে মাথা ঠোকে, কাঁদে । মানুষ ফুলকে ভালবাসে 
না ? ফুল, গাছপালা, সুন্দরের কত মহিমা, ভালবাসায় বুক টনটন করে, কিন্ত তারা তো কেউ সাড়া 
দেয় না। ভূমি, আমি জানি, একা একা যে ভালবাসা, অন্য কারুর জন্য, তা অনেক বেশি তীব্র হয় । 
তা ক্রমশ বাড়তেই থাকে, শরীরটা যেন গলে গলে অদৃশ্য হয়ে যায়, শূনাতার মধ্যে জেগে থাকে 
হাহাকার, আমি জানি, আমি নিজের জীবন দিয়ে এটা জানি । তুমি ভালবাসা দিয়ে ওই ঘরটাকে 
ভরিয়ে রাখো, ধূপের ধোঁয়াব মতন তোমার বুক থেকে ভালবাসা বেরিয়ে এসে ওই মানুষটাকে ঘিরে 
থাকবে, তা হলে যমদূত ওখানে ঢুকতে সাহস পাবে না। ভালবাসার কাছে মৃত্যুও নিঘতি হেরে 
যাবে । 

এরকম কথা শুনলে কান্না রোধ কবা সম্ভব নয় । ভূমিসৃতা বসস্তমঞ্জরীর কাঁধে মাথা রেখে হু হু 
কবে কাঁদতে থাকে । 

বাত্রিবেলা ভূমিসূতা রোগীর ঘরেই মেঝেতে বিছানা পেতে শোয় । ঘুম তার প্রায় আসেই না। 
এত বড় বাড়ি একসময় নিঝুম হয়ে আসে, শহরের রাজপথের শব্দও কমে আসে । ক্রচিৎ দু'-একটি 
ঘোডার গাড়ি যায় আসে, শোনা যায় লাঠি ঠকঠকিয়ে পাহারাওয়ালার হুশিয়ারি । ভূমিসৃতা কান খাড়া 
করে শোনার চেষ্টা কবে ভরতের নিশ্বাসের শব্দ । এমনিতে খুবই মৃদু, প্রায় শোনাই যায় না, মাঝে 
মাঝে হঠাৎ খুব জোরে বেবিয়ে আসে দীর্ঘশ্বাস । তখনই ভূমিসূতা ভয় পেয়ে যায় । উঠে এসে 
ভবতের মুখের দিকে চেয়ে দেখে, বুকের ওপর হাত রেখে ওঠা-পড়া ঠিক আছে কি না বুঝে নেয় । 

প্রথম রাত্রেই ভূমিসৃতার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল । এই প্রথম সে একজন পুরুষের সঙ্গে 
এক কক্ষে রাত্রিবাস করছে । যে-কোনও পুরুষ নয়, তার দয়িত, যার জন্য সে এতকাল তার কুমারীত্ব 
রক্ষা কবেছে। ভরতকে সে কোনওদিন ফিরে পাবে, তা ঠিক আশা করেনি, তবু ভরতের জন্য সে 
তাব শবীর উৎসর্গ করে বেখেছিল । ভরতের সেই চিঠিটির প্রতিটি অক্ষর তার মনে গেঁথে আছে । 
ভরত লিখেছিল, “তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমার সহিত আমি সংযোগ রক্ষা করিব । 
তোমাকে অপমানের জীবন হইতে মুক্তির ব্যবস্থা অবশ্যই করিব । কিন্তু এতদিন তাহা পারি নাই । 
তুমি নিশ্চয়ই স্থির করিযাছ যে, আমি কাপুরুষের মতন পলায়ন করিযাছি, তোমাকে বিস্মৃত হইয়াছি। 

সত্য এই যে, আমি তোমাকে একদিনের জন্যও বিস্মৃত হই নাই। সর্বক্ষণ তোমার কথা মনে 
পডে। রাত্রে আমার ঘুম আসে না । আমার ঘরের শুন্য দেওয়ালে তোমার মুখচ্ছবি দেখিতে 
” | এ চিঠি পাবার আগে থেকেই ভূমিসূতা স্থির করে রেখেছিল যে, ভরতই তার জীবনস্বামী । 

i nS ০৭:৯৮ পৃ SE ENA SE ONE 
চন্দনেব সুবাস নেই, এমনকী মনের মানুষটি থেকেও নেই । সে ভূমিসূতার অস্তিত্বের কথাই জানে 
না। ভূমিসূতা তাকে স্পর্শ করলেও সে টের পায় না। 

এ যেন বেহুলা-লখীন্দরের লৌহবাসরের মতন । সেখানে তবু ফুলশয্যার প্রথম প্রহরে লখীন্দর 
নববধূকে অনেক সোহাগ করেছিল, তারপর ঢলে পড়ে সাপের বিষে । বেহুলা শেষপর্যন্ত স্বামীর প্রাণ 
ফিবিযে এনেছিল, সে জন্য তাকে ভাসতে হয়েছিল কলার ভেলায়, নাচতে হয়েছিল দেবতার 
সামনে । ভূমিসৃতাও নাচ জানে বটে, কিন্তু এখানে তা কোন কাজে লাগবে ? 

নাচের কথা মনে পড়লেই ভূমিসৃতার মনে একটা আশঙ্কা জাগে । ভরত চেতনাহীন, ভূমিসৃতাকে 
সে ডাক পাঠায়নি। যদি তার চেতনা ফিরে আসে, সে কি উন্মুক্ত মনে ভূমিসৃতাকে গ্রহণ করতে 
পারবে ? সে যে থিয়েটারের নটী ! ভরত কি শুনতে চাইবে যে, ভূমিসৃতা এতকাল স্বেচ্ছাবৈধব্য বরণ 
করেছিল ? সজ্ঞানে আসার পরই যদি সে বলে, কালামুখী, তুই এখানে কেন এসেছিস ? ভূমিসূতাকে 


৬৭৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেখে খুশি হবার বদলে যদি বিপরীত প্রতিক্রিয়া হয়, তা হলে তো ওর আরও ক্ষতি হতে পারে ! 

তবু ভূমিসৃতা এখান থেকে যেতে চায় না। ভরতকে কাশী পাঠানোর প্রস্তাবও তার মনঃপূত 
নয়। এক হিসেবে, এই রাত্রিগুলিই ভূমিসৃতার সবচেয়ে সুখের সময় । তার মনের মানুষকে সে 
এখানে অতি আপন করে পেয়েছে । সে ভরতের সবঙ্গ ধুয়ে মুছে দেয়, ইচ্ছে হলে ওর বুকে হাত 
রাখে । ভরতের অবশ আঙুল ছুঁইয়ে দেয় তার মুখে । ভোরের আলো যখন ফোটে, জানলা দিয়ে 
রক্তিম রশ্মি এসে পড়ে ভরতের মুখে, ভূমিসৃতা একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মুখের দিকে । এই 
তো তার পরম পাওয়া । 

এক.একদিন সন্ধের পর থেকেই ভরতের জ্বর বৃদ্ধি পেতে থাকে । ভূমিসূতা তার কপালে জলপটি 
দেয়। কপালের উত্তাপে সেই জল শুকিয়ে গেলে আবার কাপড়ের ফালিটা ভিজিয়ে নিতে হয় । 
সেইরকম জ্বরের সময় ভরত বিড়বিড় করে কিছু বলতে শুরু করে । ভূমিসূতা ব্যাকুলভাবে সেই 
কথাগুলি শোনার চেষ্টা করে, ভরতের মুখের কাছে কান নিয়ে যায়, তবু বোঝা যায় না প্রায় কিছুই, 
একটা নাম শুধু চেনা যায়, হেম, যেন ওই নামের লোকটিকে সে কিছু জানাবার চেষ্টা করছে। 
জন্য । শোনা যায় না। ভরতের মনের গহনে কি ভূমিসৃতা কোথাও নেই আর ? 

হেম নামের লোকটিকে ভূমিসূতা চেনে । ছারিকা “যুগান্তর' পত্রিকা অফিসে ভরতের বন্ধুদের খবর 
দিয়েছিল । বারীন, হেমচন্দ্র, প্রফুল্ল, নরেন, উপেনরা এসে ভরতকে দেখে গেছে। হেম একা 
এসেছে কয়েকবার । সকালের দিকে এসে কিছুক্ষণ চুপ করে বসে থাকে । 

ভরতের মুখ থেকে এরকম অসংবদ্ধ প্রলাপ তিন দিন মাত্র শোনা গেছে। অন্যান্য দিন সে 
কোনও শব্দই করে না। যেন যোগনিদ্রায় মগ্ন । মুখের একটা রেখাও কুঞ্চিত নয়, যেন তার ক্ষুধা 
নেই, তৃষ্ণা নেই, ব্যথা বোধ নেই, মানুষের সংসারে কোনও কিছুতেই তার কিছু আসে যায় না। 
হয়তো এই নিদ্রার মধ্যেই সে একসময় মহানিদ্রায় চলে যাবে । ভূমিসুতা কিছুতেই বুঝতে পারে না, 
আর কতখানি ভালবাসা দিলে ভরত মৃত্যুঞ্জয় হতে পারবে, কী করে দিতে হয় সেই ভালবাসা ? সে 
রাত্রির ঘুম বিসর্জন দিয়েছে, সারারাত ঘরের কোণে একটি প্রদীপ জ্বলে, সেই ক্ষীণ আলোতে সে বই 
পড়ার চেষ্টা করে, কিছুক্ষণ অন্তর অস্তর সে উঠে এসে ভরতের মুখের দিকে তাকিয়ে থাকে, ফিসফিস 
করে বলে, চলে যেয়ো না, চলে যেয়ো না! 

ভূমিসূতা আসার একাদশতম রাতে ভরত একবার পাশ ফিরে বলল, উফ্‌ ! মাগো ! 

ভূমিসৃতার সবঙ্গি কেপে উঠল । এ যে পরিষ্কার কণ্ঠস্বর ! এ পর্যন্ত সে একবারও জল চায়নি । 
তবে কি জ্ঞান ফিরে আসছে? 

প্রচণ্ড আনন্দ হল বটে। তবু ভুমিসৃতা ভাবল, সে কি নিজে জল দেবে, না অন্য কারুকে 
ডাকবে ? চোখ মেলে প্রথম ভূমিসৃতাকে দেখার বদলে অন্য কারুর যাওয়াই বোধহয় ঠিক। 
বসস্তমঞ্জরীদের কাছে খবর পাঠাবে ? কিন্তু এখন রাত দুটো-তিনটের কম নয় । এই সময় ডাকাডাকি 
করাটা কি উচিত হবে ! দাস-দাসীরা কয়েকজন নীচের তলায় শোয়__ 

এর পরেই তার মনে হল, এ কী করছে সে ? মানুষটা জল চাইছে, সে জল দেবে না? এই যদি 
তার শেষ জল চাওয়া হয় ? 

সে ধড়ফড় করে ছুটে গিয়ে গেলাসে জল নিয়ে এল । চোখ মেলেনি ভরত, তবে তার মুখের 
কাছে জলের গেলাসটি ধরতেই সে অনেকখানি জল পান করল, তারপর পাশ ফিরল অন্য দিকে । 

তাতেও ভয় কাটল না ভূমিসৃতার । প্রদীপ নিবে যাবার আগে দপ করে একবার জ্বলে ওঠে । 
মানুষের জীবনেও এরকম হয়, ভূমিসৃতা জানে | সে ভরতের শয্যার পাশে বসে তার নিশ্বাসের শব্দ 
গণনা করতে লাগল । 

ভোরের দিকে আর একটু বেশি জ্ঞান ফিরল ভরতের । সে আবার জল চাইল । এবার জল পান 
করতে করতে চোখ মেলে বলল, তুমি কে ? 


৬৭৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


আবেগকম্পিত কণ্ঠে ভূমিসূতা বলল, আমি ভূমি...আপনি আমায় চিনতে পারছেন না ? 
LN নিরাকার ররর ররর NRT 

না? 

ভূমিসৃতা বলল, কই, না, দূর থেকে আসিনি তো ! 

ভরত মাথাটা একটু ঘুরিয়ে ঘরের ছাদটা দেখে জিজ্ঞেস করল, এটা কোন জায়গা £ 

ভূমিসৃতা বলল, এটা কলকাতা । আপনার বন্ধুর বাড়ি । 

ভরত বলল, কলকাতা ? আমি কি তা হলে কোথাও যাইনি ? যাইনি ? যাইনি ? 

ক্রমে জড়িযে এল তার স্বর, সে ঘুমিয়ে পড়ল আবার । 

এবারে সত্যিকারের আনন্দের স্রোত বয়ে গেল ভূমিসৃতার শরীরে । ভরত সুস্থতার দিকে ফিরেই 
আসছে, তাকে দেখে রাগ করেনি । জল খাওয়ার সময় তার আঙুলের সঙ্গে ভরতের আঙুলের 
ছোঁওয়া লেগেছে । 

একটু পরে আবার অন্য রকম হল । ভরত জেগে গিয়ে বলল, উফ এত গরম ! 

ভূমিসৃতা পাখা নিয়ে বাতাস করতে করতে দেখল, ভরতের কপালে বিন্দু বিন্দু ঘাম । তার জ্বর 
ছেড়ে যাচ্ছে । সে ভূমিসৃতার দিকে অনেকক্ষণ চেয়ে জিজ্ঞেস করল, তুমি কে ? 

ভূমিসৃতা বলল, আমি ভূমি ৷ 

ভরত বলল, তুমি বুঝি এই কালীমন্দিরে থাকো ? 

আগের তুলনায় ভরতের কণ্ঠস্বর আবার নিস্তেজ, চোখ মেলতেও যেন কষ্ট হচ্ছে তার | একটা 
হাত উচু করতে চাইলেও পেশিব শক্তি নেই, আবার পড়ে যাচ্ছে ধপ করে । 

ভরত ভূমিসৃতাব চোখে চোখ রেখে বলল, কপাল .কুণ্ডলা । আমি ইচ্ছে করে ভাঙিনি। পড়ে 
গেল ! ও কি আমায় আবার মারবে ? আর আমি পারব না, এবারই শেষ ! কেউ জানে না। আমি 
রাস্তা চিনি না. 

এও এক ধরনের প্রলাপ, কিন্তু কথাগুলি বোঝা যায় । ভূমিসৃতা ভরতের একটা হাত তুলে নিয়ে 
নিজেব বুকে চেপে ধরল । সে প্রদীপ নিবতে দেবে না। কিছুতেই না। বসন্তমঞ্জরী বলেছিল, 
ভালবাসা ধূপের ধোঁয়ার মতন বুক থেকে বেরিয়ে আসবে, সতি তা হয় ? অন্তযমী জানেন, ভূমিসৃতা 
নিজের সবটুকু আয়ু দিয়েও এই মানুষটিকে বাঁচিয়ে তুলতে চায় । 

জানলা দিয়ে সমান্তরাল রেখার মতন সূর্যের আলো এসে পড়েছে ঘরে । জেগে উঠছে শহরের 
জীবন । শোনা যাচ্ছে ফেরিওয়ালাদের ডাক | একটি কিশোর প্রতিদিন সকলের চেয়ে আগে 
ননী-মাখন বিক্রি করতে আসে, সে খটখট করে কড়া নাড়ছে দরজার । এ বাড়ির দাস-দাসীরাও সিঁড়ি 
দিয়ে ওঠা-নামা শুরু করেছে। 

ভরতের শয্যার পাশে পাষাণমুর্তির মতন স্থির হয়ে বসে আছে ভূমিসূতা, লাল পাড় সাদা শাড়ি 
পরা । মাথার চুল খোলা, পরপর রাত্রি জাগরণে চক্ষু দু'টি কোটরগত, মনে হয় যেন অনস্তকাল সে 
সেখানেই বসে থাকবে । 

দ্বারিকা যখন খোঁজ নিতে এল, তখনও ভরত কথা বলে যাচ্ছে আপন মনে । তার স্থান-কালের 
বোধ নেই, কথার মানে মাঝে সে কেঁপে উঠছে, যেন ঝাঁকুনি লাগছে সারা শরীরে ৷ দ্বারিকা তার 
নাম ধরে ডাকাডাকি করল কয়েকবার, তাতে কোনও সাড়া পেল না, তবু দ্বারিকা উৎফুল্ল হয়ে 
উঠল । তখুনি খবর পাঠানো হল ডাক্তারদের | নিশিকান্ত মজুমদারও রোগীর এই অবস্থাত্তর দেখে 
খুশি, জ্বর ছেড়ে গেছে, এটাই প্রবল আশার কথা । পেটের ক্ষতস্থানটি পরীক্ষা করে তিনি নতুন 
ব্যান্ডেজ বেঁধে দিলেন, বসে রইলেন অনেকক্ষণ, নিজে একসময় কয়েক চামচ ফেনাভাত খাওয়াবার 
চেষ্টা করলেন ভরতকে । আজ আর বমি হল না । 

সারা দিন আধো-তন্দ্রার মধ্যেই রয়ে গেল ভরত | সন্ধের পর তার আবার জ্বর এল বটে, খুব 
বেশি নয়, তাব মধ্যেও তার স্বগতোক্তির বিরাম নেই । সেই অবচেতনের ভাষা অন্য বেউ বুঝবে 
না। যেন সে কোনও অচেনা জটিল অরণ্যে একা একা ভ্রাম্যমাণ । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৭৭ 


ভূমিসৃতাকে সে চিনতে না পারলেও তার পাশে যে একজন নারী সর্বক্ষণ বসে আছে, এই বোধ 
তার আছে । এই নারী তাকে জল পান করাচ্ছে, উষ্ণ কপাল মুছে দিচ্ছে, সুতরাং এর দ্বারা কোনও 
বিপদ ঘটবে না। এটা মানুষের শরীর ঠিক অনুভূতি দিয়ে বোঝে । এর একটা সুফল হল এই যে, 
পরের রাত্রে ভরত যখন স্ববশে এল, বুঝতে পারল যে, সে শুয়ে আছে একটা পালক্কে, ভাঙা মন্দিরে 
নয়, বাইরে শহরের কলরোল এবং পাশের সেবাপরায়ণা নারীটি ভূমিসৃতা, অর্থাৎ আকস্মিকতার 
আঘাত তাকে সইতে হল না, ভূমিসুতা সম্পর্কে তার যে অপরাধবোধের আড়ষ্টতা ছিল তাও মনের 
উপরিতলে এল না, ভয়ার্ত শিশু যেমন মাকে আঁকড়ে ধরে, সেইভাবে সে নিজেই তখন ভুমিসূতার 
আঁচল চেপে ধরল এবং সজ্ঞানে প্রথম কথাটিই বলল, ভূমি, আমাকে বাঁচাও ! 

ভূমিসৃতার শুষ্ক চোখ জলে ভরে গেল । এই প্রথম খুব দুর্বল বোধ করল সে। 

শুধু তাই নয়, কিছুক্ষণ পরে এক ধরনের অদ্ভুত লজ্জাও পেয়ে বসল তাকে । এতদিন ভরত ছিল 
প্রায় জড়ের মতন, এখন সে একজন চেতনাসম্পন্ন পুরুষ, হাত-পা নাড়তে পারে, স্বাভাবিকভাবে কথা 
বলছে। এখন তো ভূমিসুতার পক্ষে আর ভরতের সঙ্গে এক ঘরে থাকা উচিত নয় । লোকে বলবে 
কী ? তার সঙ্গে ভরতের তো কোনও সামাজিক সম্পর্ক নেই। প্রথম দিন এসে সে মনে করেছিল, 
এটা তার বাসরঘর । এখন তার পরিচয়, সে একজন সেবিকা মাত্র । 

একটু পরে ভরত আবার ঘুমিয়ে পড়তেই ভূমিসূতা ওপরে চলে এল বসন্তমঞ্জরীর কাছে। 

বসন্তমঞ্জরী তার ও কথাটা শুনে হেসে একেবারে লুটিপুটি খায় আর কি ! হাসি আর থামেই না । 
তারপর বলল, ওমা, তাই তো, তাই তো । ঠিকই বলেছ। তোমরা বর-বউ নও, তা হলে কী করে 
এক ঘরে শোবে ? মানুষটা উঠে বসতে পারে ? 

ভূমিসূতা বলল, এখনও পারে না। কিন্তু লোক চিনেছে। কথা বলতে পারছে। 

বসন্তমঞ্জরী বলল, তা হলে এক কাজ করো। দুটো গোরের মালা আনিয়ে দিই, আজ রাতে 
তোমরা মালা বদল করে নাও । ব্যস ! গন্ধর্ব মতে হয়ে যাবে ৷ যেমন দুম্মন্ত আর শকুন্তলা ! 

লজ্জায় কর্ণমূল আরক্ত হয়ে গেল ভূমিসৃতার । সে বলল, যাঃ, তা হয় না। আমি নিজে থেকে... 

থুতনিতে আঙুল দিয়ে কৃত্রিম চিন্তার ভঙ্গি করে বসস্তমঞ্জরী বলল, তাও তো বটে ! মেয়েদের তো 
মুখ ফুটে বলতে নেই। পুরুষরাই আগে বলে, সেটাই নিয়ম । পুরুষরা বলবে, মেয়েরা মেনে 
নেবে । মানুষটার রোগব্যাধি এখনও সারেনি, এখন কি আর ওই কথা মনে পড়বে ? আচ্ছা, মনে 
করো, তুমি মানুষ নও, তুমি অন্সরা*। আকাশ থেকে নেমে এসেছ। অগ্সরারা নিজের মুখে বলতে 
পারে, তাতে কোনও দোষ হয় না । 

ভূমিসূতা প্রবল বেগে মাথা নাড়ল । 

বসন্তমপ্তীরী বলল, তা হলে আমার কতাঁকে ঘটকালি করতে বলতে হয়। সেটা উনি ভাল 
পারবেন । গাঁইগুই করলে ঘাড় ধরে জোর করে বিয়ে দেবেন । খুব ঘটা করবেন। তাতে আবার 
সময় লেগে যাবে । আচ্ছা, ও কথা এখন থাক । ভূমি, তুমি কখনও কাশী গেছ ? 

ভূমিসূতা বলল, কাশী ? না তো ! আমি আর কোথায় গেলাম ! সেই ছোট বয়েসে পুরী থেকে 
এসেছি কলকাতায়, তারপর আর কোথাও যাইনি ! 

বসন্তমপ্তরী বলল, আজ বিকেলে একটা অদ্ভুত ব্যাপার হল। তখনই তোমাকে ডেকে বলব 
ভেবেছিলাম । বারান্দায় বসে আছি, উনি বাড়িতে নেই, একলা, রাস্তা: দেখছি, কত মানুষ, গাড়ি 
যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, বরফওয়ালা, একটা খোঁড়া ভিথিরি, দু'জন পাদ্রি সাহেব, ঝাঁকা মুটে, এই সব 
দেখছি, হঠাৎ সব মিলিয়ে গেল ! রাস্তা নেই, দেখছি একটা নদী । ঢেউ ছলাত ছলাত করছে। সেই 
নদীর ঘাট দিয়ে ধাপে ধাপে অনেক সিঁড়ি উঠে গেছে। তাকিয়ে থাকতে থাকতে মনে হল, ওমা, এ 
তো খুব চেনা জায়গা । কাশীর দশাশ্বমেধ ঘাট । ওখানে আমরা এক সময় থেকেছি, ভোরবেলা 
গঙ্গাস্নান করে সূর্যপ্রণাম করেছি । 

ভূমিসৃত্া বলল, তোমার সেই কথা মনে পড়ে গেল ? 

বসন্তমঞ্জরী বলল, না, না, সে জন্য নয় । অমন তো মানুষের মনে পড়েই । আর দেখলাম, সেই 


৬৭৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঘাটের সিঁড়িতে তুমি বসে আছ । তোমার খোঁপায় একগোছা সাদা ফুল । তুমি বেনারসে কখনও 
যাওনি বললে, অথচ তোমায় আমি ওখানে বসে থাকতে দেখলাম কেন ? 

ভূমিসৃতা চুপ করে চেয়ে রইল । 

বসন্তমঞ্জরী বলল, কবিরাজমশাই ভরত সিংহকে বেনারস পাঠাতে বলেছিলেন । তখন মনে 
হয়েছিল, তা মোটেই উচিত নয় । কিন্তু আমি ওরকম দেখলাম । অবশ্য এটা আমার একটা স্বপ্ন । 
আমি এরকম কত স্বপ্নই যে দেখি ! 

ভূমিসৃতা বলল, তুমি কী করে এমন স্বপ্ন দেখো ? আমায় শিখিয়ে দেবে? 

বসস্তমঞ্জরী হেসে বলল, এসব না দেখাই ভাল । অনেকে তো এ জন্য আমাকে পাগল বলে! 
আমি নিজের এসব পাগলামি নিয়ে বেশ আছি ! 

ভূমিসৃতা বলল, সত্যিই তুমি বেশ আছ । তোমাকে হিংসে হয় । আচ্ছা বোন, আজ রাতে তা 
হলে আমি তোমার কাছে থাকি ? 

এবার বসস্তমঞ্জরী রেগে উঠল ৷ চোখ পাকিয়ে বলল, বেশি বাড়াবাড়ি কোরো না। উনি একা 
থাকবেন £ রাত্তিরবেলা জেগে উঠে তোমাকে দেখতে না পেলে কী রকম অসহায় বোধ করবেন 
বলো তো ? যদি আবার রোগ বাড়ে ? মানুষটা এখনও উঠে বসতে পারে না । নিজে নিজে কিছু 
খেতে পারে না, সেই মানুষের ঘরে থাকলে দোষ হয় £ 

ভূমিসৃতা তবু বলল, সত্যি দোষ হয় না? 

বসন্তমঞ্জরী বলল, সে কথা পরে । আগে তুমি বলো, তোমার মন চায় কি চায় না? 

এর পরে আর কথা নেই ৷ ভূমিসূতা নীচে নেমে এল ৷ ভরতের ঘরের মেঝেতে তার বিছানা 
পাতা । অন্য দিন জেগে বসে থাকে, আজ তার ঘুমে চোখ টেনে আসছে । ভূমিসূতা মনে মনে 
বলছে, ঘুমোব না, ঘুমোব না, ঘুমোলেই কোনও বিপদ হতে পারে । তবু একসময় বুঝি তার ঝিমুনি 
এসেছিল, ভরতের ডাক শুনে ধড়মড়িয়ে উঠে এল । ভরত তিনবার তাব নাম ধরে ডেকেছে । 

ভূমিসৃতা কাছে এসে দাঁড়াতেই সে শাস্তভাবে বলল, আমি এবার বেঁচে গেলাম, তাই না? যদি 
বেঁচেই উঠব, তা হলে মৃত্যু বারবার আমাকে টানে কেন বলতে পারো ? | 

ভূমিসূতা বলল, এখন ওসব ভাববেন না । একটু জল দেব ? 

ভরত বলল, এবার মনে হচ্ছিল, আমি একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, 
টের পাচ্ছিলাম যেন এটাই মানুষের জীবনের শেষ যাত্রাপথ, অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে, তারপর এক 
সময় সেই অন্ধকারে মানুষ মিলিয়ে যায়, তারপর আর কিছু নেই। কিন্তু শেষ তো হল না, প্রথম 
চোখ মেলে দেখতে পেলাম তোমাকে | তুমি যেন সেই সুড়ঙ্গ থেকে আমাকে পথ দেখিয়ে বাইরে 
নিয়ে এলে । 

ভূমিসৃতা ব্যাকুলভাবে বলল, এসব কথা এখন থাক । আপনার বিশ্রাম দরকার । 

ভরত বলল, এই মাত্র আমার ঘুম ভাঙল একটা ভয়ের কথা মনে পড়ল বলে । আমার জীবন 
অভিশপ্ত । মৃত্যু আমাকে যখন-তখন টানে । আমি কোনওক্রমে বেঁচে যাই বটে, কিন্তু আমার সঙ্গে 
যাদের জীবন জড়িয়ে থাকে...আমার মা...আর একজন, তোমার সঙ্গে তার মুখের মিল ছিল...এরপর 
তোমারও যদি কোনও বিপদ হয় ? 

ভূমিসূতা বলল, আমার সহজে মরণ নেই, আমি জানি ! 

ভরত খানিকটা অন্যমনস্কভাবে বলল, পুরীর মন্দিরের বাইরে আমি ভিখারিদের সঙ্গে শুয়ে 
থাকতাম । ভেবেছিলাম, তুমি হযতো কোনও না কোনওদিন মন্দিরে পূজা দিতে আসবে, তখন 
তোমার সঙ্গে দেখা হবে । তুমি একদিনও আসোনি ! তুমি তখন কোথায় ছিলে ? 

ভমিসূতা বলল, সেসব কথা পরে বলব । আজ নয়। 

ভরত বলল, আমরা কি আর সময় পাব ? 

ভূমিসূতা তার কোমল হাত দিয়ে ভরতের চোখ বন্ধ করে দিয়ে বলল, এখন আর কোনও কথা 


০ ৬৭৯ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ভরত অন্যদিকে ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলল । 

পরদিন সকালে এল হেম। ভরত এর মধ্যে বালিশে হেলান দিয়ে বসেছে। এই প্রথম চা 
খাচ্ছে । . 

হেম বলল, এই তো একেবারে ফিট দেখছি ! সেরে উঠেছ ! একটা নাপিত ডেকে দাড়ি কামিয়ে 
ফেল । খোঁচা খোঁচা দাড়িতে বেশি রুগ্ণ দেখায় । যুগান্তরের আখড়ায় সবাই তোমার কথা বলাবলি 
করে । চলো, যাবে নাকি ? 

ভরত দুর্বলভাবে হেসে বলল, আজই কি পারব ? 

হেম বলল, আজ না হয় কাল। বেশিদিন বিছানায় শুয়ে থাকা ঠিক নয়। দ্বারিকাবাবুকে সবাই 
ধন্য ধন্য করছে। উনিই তোমাকে বাঁচালেন । আমরা দ্বারিকাবাবুকেও দলে নিয়ে নেব ঠিক 
করেছি । 

ভরত জিজ্ঞেস করল, আচ্ছা হেম, সে রাতে আর কারুর কিছু হয়নি ? 

হেম বলল, কোথায়, সেই রংপুরে ? না, আমরা সবাই মিরাকুলাসলি এসকেপ করতে 
পেরেছিলাম । তোমায় অনেক খোঁজাখুঁজি করেও পাইনি । আর একটা ডাকাতের দল এসে এমন 
গণ্ডগোল পাকিয়ে দিল। আমি সারারাত একটা গাছে উঠে বসেছিলাম, আমায় কেউ দেখতে 
পায়নি । 

ভরত বলল, শুধু আমারই কেন এমন হয় ? লোকটা যেন মাটি ফুঁড়ে উঠে এল আমার সামনে, 
হাতে একটা বা । শুধু আমাকে মারবার জন্যই যেন ওকে কেউ পাঠিয়েছিল | 

হেম বলল, ওসব আর ভেবে লাভ নেই । যা হবার তা তো হয়েই গেছে। আমাদের কাজ তো 
শেষ হয়নি । আবার শুরু করতে হবে | 

ভরত অস্ফুট স্বরে বলল, ফুলার ? 

হেম এদিক ওদিক একবার তাকিয়ে নিল । কাছাকাছি কারুকে দেখতে না পেয়ে মাথাটা ঝুঁকিয়ে 
এনে বলল, সেই শুকর সন্তানটা এখনও বেঁচে আছে। আমাদেবও বাঁচিয়ে দিয়ে গেছে বলতে 
পারো । রংপুরে তো কিছুই হল না। আমরা তোমায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ধরে 
নিলাম, তুমি কলকাতায় ফিরে গেছ । কারণ পুলিশের হাতেও তুমি ধরা পড়নি । এর মধ্যে খবর 
পাওয়া গেল, ব্যামফিল্ড ফুলার ট্রেনের বদলে ব্ৰহ্মকুণ্ড স্টিমারে চেপে গোয়ালন্দ যাচ্ছে, সেখানে 
তাকে সংবর্ধনা দেওয়া হবে | 

ভরত বলল, সংবর্ধনা ? 

হেম বলল, সেই তো মজা ! আমরা যাকে বাঙালির এক নম্বর শত্রু ভেবে নিধন করতে চাইছি, 
তাকেই আবার বাঙালিরা সংবর্ধনা জানাতে চায় । অবশ্য বঙ্গভঙ্গের জন্য যারা খুশি, সেই পূর্ববঙ্গের 
এক শ্রেণীর বাঙালি ! আমরা ঠিক করলাম, ওখানেই আযাকশান নিতে যাব | এবারে আর বারীন 
গেল না, আমাকে আর প্রফুল্ল চাকীকে পাঠাল । ও হরি, গোয়ালন্দে গিয়ে দেখি সেখানে জল থইথই 
করছে। ক'দিন আগে বন্যা হয়েছে, গোয়ালন্দ স্টেশনেও এক কোমর জল । সংবর্ধনা অনুষ্ঠান 
বাতিল, লাটসাহেব স্পেশাল ট্রেনে ফিরে যাচ্ছে কলকাতায় । 

ভরতের ওষ্ঠে ক্ষীণ হাসি ফুটে উঠল । 

হেম চওড়াভাবে হেসে বলল, হাসিরই ব্যাপার বটে । এ যেন বাচ্চাদের চোর-পুলিশ খেলাকেও 
হার মানায় । আমরা যেখানেই যাই পাখি ফুড়ৎ ! তার মানে কিন্তু এই নয় যে, আমাদের প্ল্যান 
জানাজানি হয়ে গিয়েছিল । তা হলে তো পুলিশ আমাদের শ্রীঘরে পুরে দিত আগেই । কেউ কিছু 
সন্দেহ করেনি, ফুলারের নিয়তিই যেন তাকে বাঁচিয়ে দিচ্ছে । গোয়ালন্দে বসেই আমরা মরিয়া হয়ে 
ঠিক করলাম, শিয়াল স্টেশনেই আমরা ফুলারের ওপর আযাটেম্পট করব । আমরা ধরা পড়ি, মরি, 
যা হয় হোক । প্রফুল্পর খুব উৎসাহ । আমি তোমার অভাবটা খুব ফিল করছিলাম । যাই হোক, 
ট্রেনে চেপে আমরা নৈহাটি স্টেশনে এসে দেখি, সেখানে পুলিশে পুলিশে একেবারে ছয়লাপ । 
যেদিকে তাকাও শুধু লাল পাগড়ি । চতুর্দিকে প্রচুর আলো। কী ব্যাপার? শোনা গেল, 


৬৮০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৮৩৬ 


কবি যদি হতেন নিছক কল্পনা-বিলাসী কিংবা বাস্তব-বিমুখ, সংসারের নানানমুখী স্রোতের মধ্যেও 
নিজস্ব একটা দ্বীপ নিমণি করে যদি থাকতেন স্বেচ্ছা নির্বাসিত, তা হলে তিনি অনেক সমস্যা এড়িয়ে 
যেতে পারতেন । কিন্তু তেমন কোনও অনাসক্ত ব্যক্তির পক্ষে কি কবিতা রচনা সম্ভব ? কুসুমগন্ধ, 
চন্দ্রকিরণ আর দখিনা পবন সেবন করে কবিরা বাঁচতে পারে না, যদিও জনসাধারণের সে রকমই 
ধারণা । সব কবিকেই অনেক সময় জল-কাদার পথ হেঁটে পার হতে হয়, পারিপার্থিকের লোভ, 
বঞ্চনা, শোষণ, দারিদ্রের আঁচ শরীরে অনুভব করতে হয়, সমসাময়িক বাস্তবতার মধ্যে জড়িয়ে পড়তে 
হয় কখনও কখনও ৷ দেশ ও সমাজের সংকটে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে যদি নাও পারেন, তবু 
তিনি অতন্দ্র পর্যবেক্ষক | কবিতা বা গদ্য যা-ই লিখুন, সবই মনুষ্যজীবনের ইতিহাস । 

অন্যান্য কবিদের তুলনায় রবীন্দ্রনাথ জড়িয়ে পড়েছেন অনেক বেশি । একসঙ্গে অনেকগুলি 
দায়িত্বের বোঝা তাঁর কাঁধে । জমিদারি দেখাশুনোর সব ভারই এখন তাঁর ওপর, আয় বাড়াবারও 
চিন্তা করতে হয়, বাবামশাই গত হয়েছেন, তাঁর কাছ থেকে জমিদারি পরিচালনার প্রণালী রবীন্দ্রনাথই 
বেশি শিখেছেন । অন্য দিকে আছে শানস্তিনিকেতনের ব্রহ্মাচর্য বিদ্যালয় । তার ব্যবস্থাপনার খুটিনাটি, 
শিক্ষক নিয়োগ, অর্থের জোগান, এই সব কিছুই তো দেখতে হয় তাঁকে । শান্তিনিকেতনে হঠাৎ 
ছাত্রের সংখ্যা বাড়তে শুরু করেছে । কারণ, স্বদেশি আন্দোলনের জন্য ছেলেরা বয়কট করেছে 
সরকারি স্কুল, অরবিন্দ ঘোষের অধ্যক্ষতায় স্থাপিত হয়েছে জাতীয় বিদ্যালয়, বউবাজার স্থিটের একটি 
ভাড়া বাড়িতে । কিছু কিছু অভিভাবক সন্তানদের সরকারি স্কুল থেকে ছাড়িয়ে এনেছেন বটে, কিন্তু 
জাতীয় বিদ্যালয়ে ভর্তি করতে সাহস পাচ্ছেন না। সেটা সরাসরি সরকার-বিরোধিতা । সেইসব 
অভিভাবকদের চোখ পড়েছে শ্রান্তিনিকেতনের দিকে । এ বিদ্যালয় সরকারিও নয়, জাতীয় 
বিদ্যালয়ের আওতার মধ্যেও পড়ে না। ছাত্রসংখ্যা বাড়লে সমস্যাও বাড়ে । 

শুধু শান্তিনিকেতনের ওই রূপ একটি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেওয়াই একজন মানুষেব 
পক্ষে যথেষ্টরও বেশি, উপরস্ত রবীন্দ্রনাথ আরও অনেক কিছুর সঙ্গে জড়িত । তিনি সংসার থেকেও 
মুক্ত পুরুষ নন, মাতৃহীন ছেলেমেয়েগুলিকে সামলাতে হয় তাঁকেই । আপাতত জ্ঞেষ্টপুত্র রথীকে 
কৃষিবিদ্যা শিক্ষার জন্য পাঠানো হয়েছে আমেরিকায়, তার খবরাখবর রাখতে হয় । মাধুরীলতা স্বামীর 
ঘর করছে, মাঝেমাঝে তার শরীর ভাল থাকে না। মীরা বেশ ডাগরটি হয়ে উঠেছে, এবার তার 
বিবাহের ব্যবস্থা করতে হবে ! ছোটছেলে শমী থাকে শান্তিনিকেতনে, সে ছিল তার মায়ের সবচেয়ে 
প্রিয় সম্তান, বাবারও অতি আদরের । শমীর ভাবভঙ্গি অবিকল তার বাবার মতন, অনেকে বলে রবি 
ঠাকুরের ছেলে শমী ঠাকুর । এর মধ্যেই সে ভাল গান গায়, অসাধারণ স্মৃতিশক্তি । রবীন্দ্রনাথ এই 
কনিষ্ঠ পুত্রটিকে বেশি সঙ্গ দিতে পারেন না। তাঁকে অনবরত ঘুরে বেড়াতে হয়, তবু শমীর 
পড়াশুনোর যাতে ক্ষতি না হয় সেই চিন্তা সর্বক্ষণ তাঁর মন জুড়ে থাকে । 

এ ছাড়া রয়েছে দেশের চিন্তা । আর কোনও লেখক মাতৃভূমির ভাবমূর্তি এবং দেশের মানুষের 
অপমান ও দুর্দশা নিয়ে এতখানি ভাবিত নন। ইংরেজদের যে-কোনও দুষ্কর্ম যেন তাঁকে 
ব্যক্তিগতভাবে আঘাত করে । বঙ্গভঙ্গ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি । বাঙালি জাতিকে এই 
ভাবে দু’ ভাগ করে দিলে এক সময় বাংলা ভাষার ওপরেও খড়গাঘাত হবে । তাঁর অতি প্রিয় বাংলা 
ভাষা ৷ 

কিন্তু বঙ্গভঙ্গ রোধের আন্দোলন যে-দিকে বাঁক নিয়েছে, তাও তাঁর মোটেই পছন্দ নয় । নেতাদের 


৬৮২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মধ্যে দলাদলির প্রকট রূপ দেখে তিনি কষ্ট পান প্রত্যেকের ভিন্ন মত। ভারতের দুভগ্যি এই । 
এমন কোনও সর্বভারতীয নেতা নেই, যাঁর নির্দেশ সকলে মেনে চলতে পারে । দাদাভাই নৌরজী, 
ফিরোজ শা মেটা, বদরুদ্দীন তায়েবজী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আবদুর রসুল, বিপিন পাল, 
রানাডে, তিলক, গোখলে; আবদুস শোভান চৌধুরী, লালা লাজপৎ, এঁরা কেউই সর্বজনগ্রাহ্া নন । 
রবীন্দ্রনাথ সুরেন্দ্রকে দেশনায়ক করার প্রস্তাব দিয়েছিলেন, কেউ বিশেষ গুরুত্ব দেয়নি । সুরেন্দ্রনাথও 
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে নিজের রিপন কলেজের স্বার্থ দেখছেন বলে 
জনপ্রিয়তা হারিয়েছেন অনেকখানি । 

বিদেশি রাজতন্ত্র, তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য একজন নেতার অধীনে এঁক্যবদ্ধ হতে ভারতীয়রা 
শেখেনি। সে রকম নেতাই বা কোথায় ? ইংরেজ ভারতীয়দের এই দুর্বলতা জেনে গেছে বলেই 
আরও বিভেদ নীতি চালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের মনে হয়, ভারতের সব দুর্দশার জন্য শুধু 
ইংরেজকে দায়ি করা ঠিক নয়, এ আমাদেরই পাপ । আমরা এখনও ক্ষুদ্র স্বার্থ আর অহমিকা নিয়ে 
মত | 

অল্পবয়েসীরা' ছাত্র ও তরুণ দল ইদানীং তিলকের খুব ভক্ত হয়েছে । রবীন্দ্রনাথও এক সময় 
তিলককে সমর্থন করেছেন, তিলক কারারুদ্ধ হবার সময় তাঁর মামলা চালাবার জন্য সাহায্য 
করেছেন । এখন আর উৎসাহ পান না, বরং মনে হয়, তিনি ভুল করেছিলেন, অন্যের কথায় মেতে 
উঠে শিবাজী উৎসবেব মতন কবিতা লেখা তাঁর উচিত হয়নি । বালগঙ্গাধর তিলক যদি সর্বভারতীয় 
নেতা হযে ওঠে, তা হলে আরও বিপদ আসন্ন । মহাতেজা ওই লোকটি উগ্র হিন্দু, হিন্দুত্বের ধবজা 
তুলে ধবে তিনি জাতীয় আন্দোলন থেকে মুসলমানদের আরও দূরে ঠেলে দিচ্ছেন ! মহারাষ্ট্রের গণেশ 
উৎসব, শিবাজী উৎসবকে তিলক নিয়ে এসেছেন বাংলায়, অনেকেই মেতে উঠেছে তা নিয়ে । 
ববীন্দ্রনাথেব একেবারেই পছন্দ হয় না। পূর্ববঙ্গ থেকে প্রায়ই হিন্দু-মুসলমানের দাঙ্গা-হাঙ্গামার খবর 
শোনা যায । এতকাল প্রতিবেশী থেকেও মুসলমানরা যে হিন্দু মন্দির ধ্বংস করতে পারে, হিন্দুরা 
মুলসমানদের নারী-শিশুব ওপব অত্যাচার করতে পারে, এটাই তো অবিশ্বাস্য ! এই বিভেদের বীজ 
কোথায সুপ্ত ছিল ? ইংবেজ শাসকরা যে নিজেদের স্বার্থে এই বীজকে সযত্বে লালন করছে, তা 
হিন্দুবাও বুঝছে না, মুসলমানবাও বুঝছে না। 

এত সব দাযিত্ব ও চিন্তা থাকলে কি কবিতা রচনা করা যায় ? কবি ভাববিলাসী নন, আবার 
নিরন্তর কর্মযোগী হয়ে থাকলেও তাঁর শিল্প-সত্তা চাপা পড়ে যায়! পলায়নবাদী নন কবি, কিন্ত সৃষ্টির 
সমযটাতে তাঁকে পলাতক হতেই হয় । সে সময়ই পাচ্ছেন না রবীন্দ্রনাথ, তাই কবিতা লেখাও হচ্ছে 
না তেমন, ইদানীং একটাব পর একটা প্রবন্ধ লিখছেন, তাতে প্রকাশ করছেন দেশ-কাল-সমাজ নিয়ে 
তাঁব নিজস্ব চিন্তা ৷ কিন্ত এসব পড়ে বা ক'জনের চৈতন্য উদয় হবে কে জানে ! 

আপাতত কন্যার বিবাহের চিস্তাটাই প্রাধান্য পাচ্ছে। মীরার বয়েস তেরো পেরিয়ে গেছে, আর 
দেবি কবা যায না, পাত্রেব অনুসন্ধান চলছে নানা স্থানে । অনেক পাত্রপক্ষ নিজেরাই প্রস্তাব নিয়ে 
আসে । চর্তুদিকে রটে গেছে, ঠাকুরবাড়ির কোনও কন্যাকে বিবাহ করলে, রাজকন্যা ও অর্ধেক 
রাজত্বেব মতন, একটি সুন্দরী বধূ ও ইংলন্ডে গিয়ে পড়াশুনোর খরচ পাওয়া যায় । শ্বশুরবাড়ির 
খরচে বিলাতে গিয়ে ব্যারিস্টার হবার লোভে অনেক যুবকই উঁকিঝুঁকি মারে ৷ রবীন্দ্রনাথ অবশ্য ঠিক 
করে রেখেছেন, এবার আর তিনি কিছুতেই পণ দেবেন না। বিদেশে পাঠাবার প্রতিশ্রুতির বিনিময়ে 
জামাই আনবেন না । রেণুকার বিয়ের ব্যাপারে তাঁর যথেষ্ট শিক্ষা হয়েছে ! সত্যেন্দ্ৰ এখনও জ্বালয়ে 
চলেছে তাঁকে । সতোন্দ্রব অপদার্থতায় রেণুকার মন ভেঙে গিয়েছিল, শেষ পর্যন্ত সে আর বাঁচলই 
না। 

বন্ধুরা কিছু কিছু পাত্রের সন্ধান আনছেন, কোনওটি বোস্বাইয়ের, কোনওটি লাহোরে । বিভিন্ন 
গেল পঞ্জাবের এক অধিবাসীর সঙ্গে । রবীন্দ্রনাথ মেয়েকে খুব দূরে পাঠাতে চান না, মাঝে মাঝে 


তাকে দেখতে চান । ৬৮৩ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


একদিন বরিশালের বামনদাস গাঙ্গুলির এক ছেলে একটি চিঠি নিয়ে এল তাঁর সঙ্গে দেখা করতে । 
সে এসেছে ব্রাহ্ম সমাজ সম্পর্কীয় কাজে, কিন্তু তাকে দেখেই রবীন্দ্রনাথের পছন্দ হয়ে গেল । 
সতেরো-আঠারো বছর বয়সী সদ্য কৈশোর উত্তীর্ণ যুবক, বেশ দীর্ঘকায় ও গৌরবর্ণ, সুঠাম স্বাস্থ্য, 
মুখমণ্ডলে বেশ একটা তেজস্বী ভাব আছে। তার সঙ্গে কিছু কথাবার্তা বলে আরও মুগ্ধ হলেন 
রবীন্দ্রনাথ, এ যেন দৈব যোগাযোগ । ছেলেটির নাম নগেন, সে ব্রাহ্ম পরিবারের সন্তান, আবার 
গঙ্গোপাধ্যায় বংশীয় বলে খাঁটি ব্রাহ্মণ । যাকে বলে সোনায় সোহাগা ! 

রবীন্দ্রনাথ বামনদাসের চিঠির উত্তরে কাজের কথা লেখার পর নগেন্দ্রর সঙ্গে নিজের কন্যার বিবাহ 
প্রস্তাব জানালেন । যথাসময়ে উত্তর এল, বামনদাস জানালেন যে একে তো সুবিখ্যাত ঠাকুর 
পরিবার, তার ওপরে প্রখ্যাত কবি ও ব্রাহ্ম সমাজের নেতা রবীন্দ্রবাবুর কন্যার সঙ্গে নিজের পুত্রের 
বিবাহ দেওয়া তো অতি ভাগ্যের কথা । কিন্তু শ্রীমান নগেন্দ্র এখন বিবাহে ইচ্ছুক নয়, সে ব্রাহ্ম 
সমাজের কাজ করতে চায় ও উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী । রবীন্দ্রনাথ আবার লিখলেন, ব্রাহ্ম 
সমাজের প্রচারকার্য ও উচ্চশিক্ষা গ্রহণ, দুটিই বিশেষ সমর্থনযোগ্য, তবে এর সঙ্গে বিবাহ করতে বাধা 
কী ? বামনদাসের কাছ থেকে এবারে উত্তর এল যে তিনি বুঝিয়ে সুঝিয়ে পুত্রকে রাজি করিয়েছেন, 
কিন্ত শ্রীমানের একটি শর্ত আছে, সে উচ্চশিক্ষার্থে আমেরিকা যাবে বলে মনস্থির করেছে । জাহাজ 
ভাড়া ও সেখানে পড়াশুনোর ব্যয় জুগিয়ে যাওয়ার সামর্থ্য তার পিতার নেই । সুতরাং মহাশয় যদি 
জামাতাকে পুত্রবৎ মনে করে আমেরিকায় পাঠাবার ব্যবস্থা করে দিতে পারেন, তবেই এ বিবাহ সম্ভব 
হতে পারে । 

ঘুরেফিরে সেই একই প্রস্তাব । তবে ইংল্যান্ড নয়, আমেরিকা, ভাড়া অনেক বেশি । রবীন্দ্রনাথ 
নিজের জেদ আঁকড়ে থাকতে পারলেন না, পাত্রটি তাঁর এমনই মনোমতন যে তিনি ওকে হাতছাড়া 
করতে চান না। তিনি আবার ভুল করলেন, তিনি ওই প্রস্তাবে রাজি হয়ে গেলেন । 

ব্রাহ্মণদের সম্পর্কে রবীন্দ্রনাথের দুর্বলতা আছে । কিন্তু পদবিতে ব্রাহ্মণ হলেও নগেন্দর ব্রাহ্মণত্ব 
কিছুই মানে না, হিন্দুয়ানিরই ঘোর বিদ্বেষী । এই বয়েসেই সে গোঁড়া ব্রাহ্ম, তাও সাধারণ ব্রাহ্ম 
সমাজের, আদি সমাজের সঙ্গে তাদের দূরত্ব অনেকখানি । প্রথম দর্শনে রবীন্দ্রনাথ তাকে মনে 
করেছিলেন তেজন্বী, আসলে সে স্বভাবে উদ্ধত ও গোঁয়ার । বিবাহের রাতেই তার আচরণে সে 
প্রমাণ পাওয়া গেল । 

বিবাহের ব্যবস্থা হয়েছে শার্তিনিকেতনে । এর আগে শান্তিনিকেতনে বড় রকমের কোনও 
পারিবারিক উৎসব হয়নি, রবীন্দ্রনাথ আত্মীয়-বন্ধুবান্ধব অনেককে আমন্ত্রণ জানালেন । এই তাঁর শেষ 
কন্যার বিবাহ, সেজন্য বেশ বড় রকমের অনুষ্ঠানের ব্যবস্থা হল, পাত্রপক্ষ সদলবলে এক দিন আগেই 
উপস্থিত । 

বিবাহের দিনে সকাল থেকেই শোনা গেল, নগেন্দ্র নাকি বলেছে, মেয়েদের পায়ে আলতা দেওয়া 
ও মাথায় সিঁদুর পরা সে দু'চক্ষে দেখতে পারে না, ওসব নাকি হিদুয়ানি ! যাকে তাকে সে টিপ টিপ 
করে প্রণাম করতেও পারবে না। হিন্দুরা যে কোলাকুলি করে, তাও তার অপছন্দ, ব্রাহ্মদের ওসব 
মানতে নেই। কথাগুলি রবীন্দ্রনাথেরও কানে গেল, তিনি মৃদু হাসলেন । সাধারণ ব্রাহ্ম সমাজের 
অল্পবয়েসী ছেলে ছোকরারা তো কিছুটা বাড়াবাড়ি করে, তিনি জানেন । নগেন্দ্রকে পরে বুঝিয়ে 
বললেই হবে । তিনি নিজে সিঁদুর-আলতা পরা বা কোলাকুলিকে সমর্থনও করেন না, আবার 
পরিত্যজ্যও মনে করেন না। এগুলি কোনও ধর্মের অঙ্গ নয়, লোকাচার, স্থানীয় সংস্কৃতি । এক 
একটি অঞ্চলে এরকম কিছু কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকে, তার বিরুদ্ধাচরণ করাও হাস্যকর 
গোঁড়ামি । যা অনেক মানুষে চায়, যা একটা সামাজিক প্রথা হিসেবে দাঁড়িয়ে গেছে, তা শুধু শুধু 
অবজ্ঞা করতে চাওয়া হবে কেন ? কোনও মেয়ে যদি পায়ে আলতা পরে কিংবা কপালে একটা লাল 
টিপ পরে আনন্দ পায় তো পাক না, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। 
সকালবেলাতেই নগেন্দ্র গায়ে হলুদে আপত্তি জানাল । তাতে কেউ বিশেষ আমল দিল না, 
খানিকটা হলুদবাটা বরের অঙ্গে টুইয়ে কনের কাছে পাঠিয়ে দিতে হয়, তা এমনি পাঠিয়ে দেওয়া 


৬৮৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হল । তবে গোলমাল বাধল বিবাহবাসরে । আদি ব্রাহ্ম সমাজের রীতি অনুসারে ব্রাহ্মণকে উপবীত 
ধারণ করতেই হয়। যদি কারুর উপবীত না থাকে, তা হলে পুরোহিতমশাই সেখানেই গ্রন্থি দিয়ে 
বরকে দ্বিজত্বে উন্নীত করেন । নগেন্দ্রর উপনয়ন তো হয়নি বটেই, সে প্রস্তাব শুনেই সে বলে উঠল, 
আমি পৈতে পরব না! 

উপবীত ধারণের প্রশ্ন নিয়েই প্রথম ব্রাহ্ম সমাজে ভাঙন ধরে | এখন সাধারণ ব্রাহ্ম সমাজই বেশি 
সক্রিয় ও শক্তিশালী, তাদের মধ্যে ব্রাহ্মণ-কায়স্থ-শুদ্র ইত্যাদি জাতিভেদ নেই, পৈতে দিয়ে আলাদা 
করে ব্রান্মণকে চিহ্নিত করা তাদের কাছে উপহাসের ব্যাপার । নগেন্দ্র আদি ব্রাহ্ম সমাজের এক 
কন্যাকে বিবাহ করতে সম্মত হয়েছে বলে গলায় পৈতে পরতে হবে, এমন পাত্র সে নয়। সে মাথা 
ঝাঁকিয়ে বলল, ওসব আমার দ্বারা হবে না । 

পুরোহিত মশাই পড়লেন মহা ফাঁপরে । উপবীত না ছুয়ে মন্ত্র পড়লে সে বিবাহ সিদ্ধ হয় না, এ 
দিকে ভাবী বর বেঁকে বসেছে । তিনি নরমভাবে মিনতি করে বললেন, বাবাজীবন, কিছুক্ষণের জন্য 
অন্তত উপবীতটি ধারণ করো, তারপর কাজ চুকে গেলে না হয় খুলে ফেলো । বেশিক্ষণের ব্যাপার 
তো নয়। 

তিনি নগেন্দ্রর কণ্ঠে নয় পাক দেওয়া পৈতেটি পরিয়ে দিতেই সে উঠে দাঁড়াল, পৈতেটি ছিড়ে 
নিক্ষেপ করল দূরে । কর্কশ কঠে বলল, এই সব জঞ্জাল ছাড়া বিয়ে হয় কি না বলুন ! নইলে... 

কন্যাদায়গ্রস্ত পিতা রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন একটু দূরে । যেন একটা নিথর মুর্তি, নিশ্বাসও 
পড়ছে না । 

কবিরও কি কখনও ক্রোধ হয় না ? কিন্ত এখানে ক্রোধ সংবরণ করা ছাড়া উপায় নেই । 

সতেরো-আঠারো বছরের এই অশিষ্ট যুবকটিকে এখন জোর ধমক দেওয়া উচিত ছিল, কিন্ত কেউ 
তা দেবে না । নগেন্দ্রর বাড়ির লোকজন যেন মজা দেখছে । হিন্দু সমাজে একটা অদ্ভুত রীতি চালু 
আছে, আদি ব্রাহ্ম সমাজও তার থেকে মুক্ত নয় । বিবাহ বাসরে বরপক্ষ যেমন খুশি অভদ্র, অন্যায় 
আচরণ করতে পারে, কিন্ত তার প্রতিবাদ করতে পারে না কন্যাপক্ষ। বিবাহবাসরে পণের টাকা 
পুরোপুরি পাওয়া যায়নি কিংবা প্রতিশ্রুত স্বণলিঙ্কার সব দেওয়া হয়নি, এই অজুহাত দেখিয়ে বিবাহ 
সম্পূর্ণ না করেই পাত্রকে উঠিয়ে নিয়ে চলে যায় বরপক্ষ, এরকম ঘটনা সারা বাংলায় অহরহ ঘটছে। 
কন্যাপক্ষ তখন অসহায়, কারণ পূর্বনির্দিষ্ট দিনে, নির্দিষ্ট লগ্নে যদি কন্যার বিবাহ না হয় তা হলে সে 
লগ্ত্রষ্টা হয়ে যায় । সে অতি কলঙ্কের কথা, সে কন্যার আর বিবাহ হয় না । সেই জন্য কন্যাপক্ষ 
তখন সেই সব লোভী, কুৎসিত ব্যবহারকারী পাত্রপক্ষের কাছে হাতজোড় করে কাকুতি-মিনতি করে, 
পা ধরতেও বাকি রাখে না। 

নগেন্দ্ৰ কাব্য-সাহিত্য পাঠের ধাব ধারে না। তার ভাবী শ্বশুর যে একজন কবি এবং সমাজের 
বিশিষ্ট ব্যক্তি, তা সে গ্রাহা করল না। যেন এ পরিবারের একটি মেয়েকে বিয়ে করে সে ধন্য করে 
দিচ্ছে। প্রথম দিনেই তাব আচরণ দেখে বোঝা যায়, তার সহবত জ্ঞান নেই, রুচি নিম্নস্তরের, এ 
যুবক ঠাকুরবাড়ির যোগ্য জামাতা হতে পারে না। মীরা যে সংস্কৃতির পরিমণ্ডলে বর্ধিত হয়েছে, তাতে 
সে শ্বশুর পরিবারে গিয়ে স্বস্তি বোধ করতে পারবে না । এখনও এ বিবাহ বন্ধ করে দেওয়া যায় । 

কিন্তু কবির মন দ্বিধান্বিত । এ বিবাহ সম্পন্ন না হলে যদি মীরাকে অনুঢ়া অবস্থায় কাটাতে হয় 
সারা জীবন ? তখন তো আত্মীয়-বন্ধুরা মীরার পিতাকেই দুষবে । অনুপযুক্ত স্বামীর সঙ্গে সহবাস, না 
সারা জীবন কুমারী থাকা, কোনটা বেশি কাম্য ? 

সবাই চুপ করে আছে । পুরোহিত মশাই অসহায়ভাবে তাকিয়ে আছেন, রবীন্দ্রনাথের দিকে । 
রবীন্দ্রনাথ দু'বার মাথা নোয়ালেন । উপবীত ছাড়াই মন্ত্রপাঠ হোক ! 

বাকি সময় আর রবীন্দ্রনাথ সে আসরে রইলেন না । বন্ধুদের মধ্যে জগদীশ আসেননি, লোকেন 
পালিতও আসতে পারেননি, এই সময় কথা বলার মতন কেউ নেই। বিদ্যালয়ের ঘরগুলিতে 
অতিথিদের খাওয়া দাওয়া চলছে, রবীন্দ্রনাথ সেদিকেও গেলেন না । তাঁর বাড়ির পেছন দিকে নির্জন 
স্থানে পায়চারি করতে লাগলেন । জ্যৈষ্ঠ মাসের আকাশ একেবারে পরিষ্কার, মেঘের চিহ্ন নেই, 


৬৮৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অসংখ্য তারা দেখা যায় । যখন মনের মধ্যে সংকট থাকে, তখন রবীন্দ্রনাথ আকাশের দিকে তাকিয়ে 
শাস্তি পান। কী বিপুল, কী অনস্ত এই বিশ্বব্রদ্মাণ্ড, সেদিকে মাথাটা উচু করলে মনে হয়, এর মধ্যে 
মানুষের সুখ-দুঃখ কত তুচ্ছ ! 

আমি বিশ্ব-সাথে রব সহজ 


আমি আকাশ হতে বাতাস নেব 
প্রাণের মধ্যে নিঃশ্বাসে । 
পেয়ে ধরার মাটির স্নেহ 
পুণ্য হবে সর্ব দেহ... 

হঠাৎ রবীন্দ্রনাথ একটা আর্ত চিৎকার শুনতে পেলেন । যেন প্রাণাস্তকর কোনও নারীকণ্ঠের 
আর্তনাদ । খুব কাছেই । রবীন্দ্রনাথের বুক কেঁপে উঠল | মীরা, এ তো মীরা । ঝোঁকের মাথায় 
মীরা একটা সাঙ্ঘাতিক কিছু করে বসল নাকি ! ঘোমটায় মুখ ঢেকে সে বসেছিল, তবু সে বাবার 
অপমানের ব্যাপারটা টের পেয়েছে, সে কি আত্মঘাতিনী হল ? 

রবীন্দ্রনাথ দৌড়ে ঢুকে গেলেন বাড়ির মধ্যে । আওয়াজ এসেছে স্নানের ঘর থেকে । আরও 
কয়েকজন এরই মধ্যে জড়ো হয়েছে সেখানে । প্রথমে রবীন্দ্রনাথ কিছুই বুঝতে পারলেন না। 
স্নানঘরের দরজা খোলা, ভেতরে দাঁড়িয়ে আছে মীরা, অঙ্গে নববধূর বেশ, ডায়নামো দিয়ে বিজলি 
বাতি জ্বালানো হয়েছে, তাই ভেতরটা বেশ আলোকিত । মীরা গলায় দড়িও দেয়নি, গায়ে আগুনও 
ধরায়নি, তার চক্ষু বিস্ফারিত, সে থরথর করে কাঁপছে । 

তারপর রবীন্দ্রনাথ দেখতে পেলেন সাপটাকে । ঠিক চৌকাঠের ওপর আধাআধি, বাকি অর্ধেক 
উচু হয়ে ফণা মেলে রয়েছে, একটা গোখরো সাপ, এত বড় গোখরো সচরাচর দেখা যায় না। ফণা 
মেলে দুলছে সেই সাপ। 

এক নজর দেখেই মনে হল, মীরাকে বাঁচানো যাবে না। সাপটাকে মারতে গেলেই সেটা 
স্নানঘরের মধ্যে ঢুকে পড়বে । মীরা বেরিয়ে আসতে পারবে না। গোখরো সাপ এমনিতেই 
বদমেজাজি হয়, সামনে পেয়ে প্রথমেই মীরাকে দংশন করবে । সবাই হতবুদ্ধি হয়ে আছে। 

কবিকে কখনও কখনও লাঠিও হাতে নিতে হয় । কয়েকজন লাঠিসোটা নিয়ে এসেছে, অগ্রসর 
হতে সাহস পাচ্ছে না । কবি একজনের হাত থেকে একটা লাঠি নিয়ে নিলেন । তাঁকে যদি কামড়ায় 
তো কামড়াক, তবু মেয়েকে বাঁচাতেই হবে । অতটুকু বয়েস, জীবনের কিছুই জানবে না ? তিনি তো 
তবু অনেক কিছু পেয়েছেন । 

কোনওদিন কোনও প্রাণীকে আঘাত করেননি কবি, আজ তিনি দৃঢ়মনস্ক । একটা শক্ত ঘা দিতে 
হবে । তাতে সাপকে একেবারে ঘায়েল করা যায় না, তবু তার মনোযোগ মীরার দিক থেকে ফিরবে, 
সে ক্রুদ্ধ হয়ে এ দিকে ছোবল দিতে আসবে । লাঠিটা উচিয়ে এক পা এক পা করে এগোতে 
লাগলেন কবি । 

সাপটির পরমায়ু আরও কিছুদিন বাকি ছিল, এবং পিতা-পুত্রীরও । অকস্মাৎ সে ফণাটা নিচু করে 
নিল, তারপর প্রায় বিদ্যুৎ গতিতে চৌকাঠের এক পাশের গর্তে ঢুকে পড়ল । সকলে হই হই করে 
উঠল এক সঙ্গে । 

মীরা ছুটে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল । দু'হাতে তাকে ব্যেপে রইলেন রবীন্দ্রনাথ । 
অমঙ্গলের আশঙ্কায় তাঁর হৃদয়ে মোচড় লাগল । আর কোনও ছেলেমেয়ের বিবাহের রাতে এরকম 
সাঙ্ঘাতিক কিছু ঘটেনি । এটা কীসের সূচক ! তবে যাই ঘটুক না কেন, তিনি তাঁর কন্যাকে সব সময় 
এ রকম আগলে রাখবেন । ূ 

বিবাহ-পরবর্তী পরিকল্পনা নগেন্দ্র আগে থেকেই ঠিক করে রেখেছে । নবোঢ়া পত্বীকে নিয়ে 
মধুযামিনী উপভোগ করার বাসনা তার নেই। অবিলম্বে সে আমেরিকায় যাবার ব্যবস্থা করতে চায় । 
তার আগে সে একবার বরিশালে গিয়ে স্ত্রীকে সেখানেই রেখে আসবে কিছুদিনের জন্য । 


৬৮৬ - 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বিবাহের পর পিত্রালয় ছেড়ে যাবার সময় সব মেয়েই কান্নাকাটি করে । কিন্ত মীরার কান্না 
থামতেই চায় না। বাবাকে ছেড়ে আগে সে কোথাও যায়নি, মায়ের মৃত্যুর পর সে-ই সাধ্যমতন 
বাবার সেবা করেছে, এখন বাবা একলা থাকবেন কী করে ? রবীন্দ্রনাথ কত করে বোঝাবার চেষ্টা 
করলেন, কিন্তু মীরা একেবারে অবুঝ । দেবেন্দ্রনাথের আমলে ঠাকুরবাড়ির মেয়েরা বিয়ের পরেও 
বাপের বাড়িতেই থাকত, স্বামীরা ঘর-জামাই হত | কিন্তু সময় বদলে গেছে, গোষ্ঠীপতি দেবেন্দ্রনাথ 
নেই, ঠাকুরবাড়ির সেই আগেকার জাঁকজমকও নেই, এখন ভাইয়েরা যে-যার নিজস্ব অংশে থাকে, 
পারস্পরিক সম্পর্ক ক্রমশ আলগা হয়ে আসছে। বিয়ের পর শ্বশুরবাড়িতে তো যেতেই হয়, মীরার 
দিদি মাধুরীলতা যায়নি মুঙ্গেরে ? 

শেষ পর্যন্ত মীরার পীড়াপীড়িতে রবীন্দ্রনাথকেও বরিশাল যেতে হল । কন্যাকে তিনি তার 
শ্বশুরালয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে আসবেন | সেই প্রাদেশিক সম্মেলনের সময় ফুলার সাহেবের 
নির্দেশে পুলিশি অত্যাচারের বিবরণ শুনে রবীন্দ্রনাথ নৌকা ছেড়ে বরিশাল শহরে পদার্পণ করেননি । 
তারপর এই আবার বরিশালে আসা । তাঁর আগমন-বাতাঁ অঘোষিতই রয়ে গেল । 

গাঙ্গুলি পরিবারটির ধরন-ধারণ তাঁর কেমন মনঃপূত হল না । কথাবাতরি সুর কেমন যেন রুক্ষ । 
নগেন্দ্রর ভাইগুলি আরও বেশি কট্টর, হিন্দু সংস্কৃতির অনেক কিছু নিয়েই তারা ঠাট্রাতামাশা করে । 
ব্রাহ্মদের এই বাড়াবাড়ি রবীন্দ্রনাথের পছন্দ নয় । তিনিও নিরাকার ব্রঙ্গে বিশ্বাসী তা বলে কি তিনি 
রাধা-কৃষ্ণের প্রেম-বিরহ কাহিনী উপভোগ করতে পারবেন না ! এ কাহিনীর মধ্যে যে চিরস্তনতা 
আছে, তা কোনও বিশেষ ধর্মীয় বিশ্বাসের মধ্যে আবদ্ধ নয় । 

মীরাকে তিনি অবশ্য কিছুই বুঝতে দেন না, তার শ্বশুর কুলের সকলের নামেই বিস্তর প্রশংসা 
করেন । স্বামী বিদেশে গেলে মীরা পড়াশুনো করার অনেক সময় পাবে । তিনিও কন্যাকে নিয়মিত 
চিঠি লিখবেন । 

একদিন চট্টগ্রামের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এসে তাঁকে ধরলেন । কবি কখনও চট্টগ্রামে যাননি, 
সেখানকার অধিবাসীরা কবিকে একবার নিজেদের মধ্যে পেতে চায় । তাঁকে সংবর্ধনা জানাবে । 
বেশি অনুরোধ করতে হল না। রবীন্দ্রনাথ রাজি হয়ে গেলেন । বরিশাল থেকেই কলকাতায় ফিরতে 
তাঁর মন চাইছিল না । মীরা থাকবে না, জোড়াসাঁকোর বাড়িটা তাঁর কাছে শুন্য মনে হবে । 

মীরা অবশ্য বরিশালের মতন অচেনা স্থানে, শ্বশুরবাড়ির প্রায় অপরিচিত লোকজনদের সঙ্গে একা 
কিছুতেই থাকতে রাজি হল না। রবীন্দ্রনাথ চট্টগ্রাম থেকে ফিরে এসে দেখলেন নগেন্দ্রর সঙ্গে 
মীরাও ফিরে এসেছে । আর কয়েকদিন পরই নগেন্দ্র আমেরিকা যাত্রা করবে, মীরা তখন চলে যাবে 
শান্তিনিকেতনে । 

রবীন্দ্রনাথ আবার প্রবন্ধ রচনা ও বক্তৃতায় ব্যস্ত হয়ে পড়লেন । নিজেকে তিনি ব্যস্ত রাখতেই 
চান, নইলে এক একদিন যেন বুকের মধ্যে আকাশজোড়া শুন্যতা ঢুকে পড়ে । মনে হয়, তিনি যা 
কিছু করে যাচ্ছেন, সবই যেন অর্থহীন । জীবন যেন প্রতিদিন শুষ্ক থেকে শুষ্কতর হয়ে উঠছে। 
সম্পূর্ণ নারীবর্জিত জীবন | একটুও মধুর রসের ছোঁয়া নেই। কোনও পুরুষ বন্ধুর সঙ্গে তিনি 
পুরোপুরি মন খুলে দিতে পারেন না, শুধু কোনও কোনও নারীর কাছেই তিনি সহজ হতে পারেন । 
এটা তাঁর স্বভাব । বিবির বিয়ে হবার পর যোগাযোগ অনেক ক্ষীণ হয়ে গেছে। আর কোনও 
নারীকে তিনি চিঠিও লেখেন না। সেইজন্যই কি কবিতা লেখাও কমে আসছে ? 

একমাত্র প্রিয়ংবদার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, সে সাহিত্যগত প্রাণ, কবিতা ভালবাসে, নিজেও 
কবিতা লেখে, সে নিজের কবিতা শোনায় । কিন্তু প্রিয়ংবদার সঙ্গে ঘন ঘন দেখা হওয়ার সামাজিক 
অসুবিধে আছে। তা ছাড়া আরও একটা অসুবিধার সৃষ্টি হয়েছে, একসময় হঠাৎ খুব টাকার টানাটানি 
পড়েছিল, শাস্তিনিকেতনের ছাত্রদের খেতে না পাওয়ার মতন অবস্থা, শিক্ষকদের বেতন দেওয়া 
যাচ্ছিল না, রবীন্দ্রনাথ সে সময় হন্যে হয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন-_প্রিয়ংবদা কী করে যেন 
তাঁর প্রিয় কবির অত দুশ্চিন্তার কথা শুনে, স্বতঃপ্রবৃত্ত হয়ে খণ দিয়েছিলেন দশ হাজার টাকা । 
রবীন্দ্রনাথ প্রতি মাসে কিছু কিছু সেই টাকা শোধ করছেন। কোনও রমণীর কাছে যদি অর্থখণ 


৬৮৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


থাকে, কোনও অধমর্ণ পুরুষ কি তার সঙ্গে মধূর ভাবের কথা বলতে পারে ! কবির এই সঙ্কোচের কথা 
জেনে প্রিয়ংবদা আরও পাঁচশো টাকা পাঠালেন শান্তিনিকেতনের জন্য, এটা খণ নয়, দান । তাতে 
কৃতজ্ঞতার বোঝা আরও বেড়ে গেল । 

দু'-একজন বন্ধু মাঝে মাঝে ইঙ্গিত দেয়, বিপত্নীক কবির আবার বিবাহ করা উচিত | তাঁর বয়েস 
এখন মাত্র ছেচল্লিশ, শরীর অটুট, অদম্য কর্মক্ষমতা, তবে তিনি আর একজন জীবনসঙ্গিনী বেছে 
নেবেন না কেন ? এই বয়েসের অনেক পুরুষই আকছার বিয়ে করে । এতে দোষের কিছু নেই । 
সাংসারিক দায়দায়িত্ব থেকেও তিনি অনেকখানি মুক্ত । কেউ কেউ একটু বাঁকা সুরে বলে, রবিবাবু 
নিজে আবার বিয়ে করবেন বলেই বুঝি ছোট মেয়েটির তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিলেন ? 

এসব কথাই কবির কাছে খুব অরুচিকর মনে হয় । মৃণালিনী চলে যাবার পর আবার বিবাহের 
কথা তিনি স্বপ্নেও কখনও চিন্তা করেননি । তিনি পাঁচটি সন্তানের পিতা, তাদের মধ্যে জীবিত রয়েছে 
চারজন, সম্পূর্ণ এক অচেনা নারীকে তারা মা বলে ডাকবে ? এ কখনও হতে পারে ! এ রকম 
নির্লজ্জতার কাজ তিনি করতে পারেন, এমন কথা লোকে ভাবে কী করে ! 

তবু নারীসঙ্গলিক্সা রয়ে গেছে তাঁর মধ্যে । নারীর সৌন্দর্য, নারীর হৃদয়-রহস্য পুরুষকে সৃষ্টির 
প্রেরণা দেয় । স্ত্রী নয়, সংসারসঙ্গিনী নয়, কোনও নারী কি শুধু বন্ধু হতে পারে না ? সখী হতে পারে 
না ? তেমন নারীই বা কোথায় ? 

একদিন ত্রিপুরার মহারাজ রাধাকিশোর মাণিক্যের কাছ থেকে দূত এল । তিনি কবিব 
সাক্ষাৎপ্রার্থী । 

রবীন্দ্রনাথ রাধাকিশোরের প্রতি খানিকটা অপ্রসন্ন হয়ে আছেন । ত্রিপুরা রাজো গোলমাল লেগেই 
আছে, কিছুতেই সামলাতে পারছেন না রাধাকিশোর । পিতার চরিত্রের দার্চ তাঁর মধ্যে একেবারেই 
নেই । বীরচন্দ্র মাণিক্যের আমলে রাজ্যশাসনের ব্যবস্থাপনার অনেকখানি দায়িত্ব নিয়েছিলেন তাঁর 
সচিব রাধারমণ ঘোষ । সে কাজে তিনি ছিলেন অতীব দক্ষ, আগেকার মহারাজ অনেকখানি নির্ভর 
করতেন তাঁর ওপর । এখন সে রকম একজন সুযোগ্য প্রশাসক দরকার, তাই রবীন্দ্রনাথ 
পাঠিয়েছিলেন তাঁর বিশ্বাভাজন রমণীমোহন চট্টোপাধ্যায়কে । কিন্ত রমণীমোহনের বিরুদ্ধে 
মহারাজের পারিষদরা চক্রান্তে মেতে উঠেছে, একজন বহিরাগতকে তারা সহ্য করবে না। রাজকার্ষের 
জন্য উপযুক্ত ব্যক্তিকে যে-কোনও স্থান থেকে আনানো যায়, কিন্তু রাধাকিশোর শক্তভাবে সমর্থন 
দিতে পারছেন না তাঁর এই সচিবকে ৷ রমণীমোহন আর টিকতে পারবে না ত্রিপুরায় । এর মধ্যেই 
এক ইংরেজকে চাকলা রোশনাবাদের ম্যানেজার নিযুক্ত করা হয়েছে, অথচ রবীন্দ্রনাথ বারবার 
বলেছিলেন, কোনও ইংরেজকে যেন ঢুকতে দেওয়া না হয়। এই করে ইংরেজরা ধীরে ধীরে সম্পূর্ণ 
ত্রিপুরা গ্রাস করবে । 

ত্রিপুরা রাজ্যটির প্রতি রবীন্দ্রনাথের বিশেষ দুর্বলতা আছে। অনেকদিন থেকে তিনি জড়িয়ে 
আছেন এর সঙ্গে । এই রাজপরিবারটির তিনি মঙ্গলাকাঙক্ষী, বীরচন্দ্রের মৃত্যুর পর যখন সিংহাসনের 
উত্তরাধিকার নিয়ে বিবাদ বেধেছিল, তিনি রাধাকিশোরকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছেন । ত্রিপুরার 
এই রাজপরিবার বাংলা ভাষার বিশেষ পৃষ্ঠপোষক । এই রাজ্যে শাস্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে বাংলা 
ভাষা ও সাহিত্যের আরও বিস্তার ঘটতে পারে । উপজাতীয়রাও বাংলা ভাষাকে গ্রহণ করছে । কিন্ত 
রাধাকিশোর রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষা, বিশ্বাসের মযদা রাখতে পারছেন না । তাঁর পিতা ভেবেছিলেন, 
বৈষ্ণব পদাবলীর একটি নির্ভরযোগ্য সঙ্কলন প্রকাশ করবেন, একটা আধুনিক উন্নত প্রেসও খুলবেন, 
সেখান থেকে প্রকাশিত হবে রবীন্দ্রনাথের সমগ্র রচনার শোভন রাজ সংস্করণ । রাধাকিশোর পিতার 
অসমাপ্ত বাসনা পরিপূর্ণ করার কোনও ব্যবস্থাই নিচ্ছেন না । আগরতলায় নতুন রাজপ্রাসাদ বানাবার 
জন্য ব্যয় করছেন প্রচুর অর্থ । 

তবু এই সাক্ষাৎ প্রার্থনা একেবারে প্রত্যাখ্যান করা যায় না। জোড়াসাঁকোর বাড়িতে মহারাজকে 
আমন্ত্রণ জানালে অনেক আয়োজন করতে হয়, এখন সে রকম লোকবল নেই । রবীন্দ্রনাথ নিজেই 


গেলেন । 
৬৮৮ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তিনি যখন উপস্থিত হলেন, রাধাকিশোর সেই মুহুর্তে প্রাসাদের বাইরে একটি নতুন, চকচকে 
আপনি ঠিক সময়ে এসেছেন । চলুন, এই গাড়িতে চেপে একটু গঙ্গার পবিত্র সমীরণ উপভোগ করে 
আসা যাক । | 

রবীন্দ্রনাথ গাড়িতে উঠে বসলেন । গাড়ির চালকের অঙ্গে খাকি রঙের পোশাক, মাথায় পাগড়ি । 
তার সামনে একজন বন্দুকধারী দেহরক্ষী । রাধাকিশোর বললেন, রবিবাবু, এ গাড়িটি সদ্য বিলেত 
থেকে এসেছে, দেখেছেন ইঞ্জিনের একটুও শব্দ নেই। মোটর গাড়ি হচ্ছে এ যুগের জাদু গালিচা, 
আকাশে ওড়ে না বটে, কিন্ত আপনি বসলেন, আপনার ইচ্ছে মতন যে-কোনও জায়গায় নিয়ে 
যাবে । রবিবাবু, আপনি গাড়ি চালাতে জানেন ? আমি শিখব ভাবছি । 

ঠাকুরবাড়িতেও গোটা দু'-এক গাড়ি কেনা হয়েছে । সত্যেন্দ্রনাথ জুড়িগাড়ি বাতিল করে এখন 
মোটর গাড়ি চাপছেন । এখন আর মোটর গাড়ি অভিনব কিছু নয় | কিন্তু রাধাকিশোর শিশুর মতন 
উচ্ছৃসিত, অনবরত গাড়ির গুণপনার কথা বলে চলেছেন । 

এক সময় তিনি বললেন, এই গাড়ির আরোহী হয়ে বেনারস পর্যন্ত যাব ঠিক করেছি। শের 
শাহের আমলের যে রাস্তা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেই পথে সরাসরি যাওয়া যায় । আপনি যাবেন আমার 
সঙ্গে ? 

রবীন্দ্রনাথ বললেন, এখন তো আমার পক্ষে সম্ভব নয় । শান্তিনিকেতনে নতুন স্কুলবাড়ি নিমণি 
করতে হচ্ছে, নিজে তদারকি করতে চাই__ 

মহারাজ আরও দু'একবার পীড়াপীড়ি করলেন, রাজি হলেন না কবি । অন্য কোনও প্রসঙ্গ উঠছে 
না দেখে তিনি একটু পরে নেমে পড়লেন । 

পরদিন জাতীয় শিক্ষা পরিষদে তাঁর বক্তৃতা, ‘বিশ্বসাহিত্য । জনসমাগম হয়েছিল অনেক, কিন্ত 
বাড়ি গিয়েও মন প্রসন্ন হল না। তিনি কি প্রবন্ধ লেখক আর বন্তৃতাবাজ হিসেবে খ্যাত হবেন? 
সবাই বেশ ভারিকি ব্যক্তিত্ব হিসেবে তাঁকে ভক্তি শ্রদ্ধা করবে ? কবিতা কোথায় ! ৃ 

মাথায় গুনগুন করছে নটমল্লারের সুর | 'মোরি নই লগন লাগিরে... । এটাকে ভেঙে তিনি 
নিজস্ব কথা বসালেন “মোরে বারে বারে ফিরালে..” । শেষ করার পর দু-তিনবার গেয়ে খানিকটা 
হালকা বোধ করলেন । এরপর একটা কবিতা লিখলে হয় না ? আগে এরকম কতবার হয়েছে, একই 
সঙ্গে দু-তিনটি গান ও দু-তিনটি কবিতা রচনা করে গেছেন বিভোর হয়ে । তখন জগতের আর 
কোনও কিছু সম্পর্কে খেয়াল থাকে না। 

একটা কবিতা লেখার চেষ্টা করেও মন অন্য দিকে চলে গেল । ওষ্ঠে একটা তিক্ত স্বাদ । একটা 
নতুন অভিযোগ উঠেছে, তাঁর কবিতা দুবেধ্যি । শুধু তাই নয়, তিনি ইচ্ছে করে অর্থহীন, ধোঁয়াটে 
কবিতা লিখে পরবর্তী তরুণ কবিদের মাথা খাচ্ছেন, এতে বাংলা কাব্যের চরম ক্ষতি হবে। 
দ্বিজেন্দ্রলাল রায় বন্ধু ছিলেন এক সময়, তিনি হঠাৎ বিরোধী হয়ে বিশ্রী ভাষায় আক্রমণ করছেন, 
লোকেন পালিতও নাকি সমর্থন জোগাচ্ছেন তাঁকে । সবচেয়ে আক্রমণের লক্ষ্য তাঁর “সোনার তরী’ 
নামের কবিতাটি, ওর নাকি আধ্যাত্মিক ব্যাখ্যা সমেত চার-পাঁচ রকমের ব্যাখ্যা হয় । এক কবিতার যদি 
বিভিন্ন পাঠকের কাছে ন্ভিন্ন অর্থ প্রতিভাত হয়, দ্বিজুবাবুর মতে সেটা নাকি খুব খারাপ | রবীন্দ্রনাথ 
এসব তর্কে প্রকাশ্যে কিছুতেই জড়াতে চান না । “সোনার তরী’ নিয়ে ওদের এত মাথাব্যথার কারণটা 
কী! এ সমস্ত ব্যাখ্যাকে ধিক ! কবিতার রস যদি কোনও ব্যাখ্যার ওপরেই নির্ভর করে, তবে সে 
কবিতা বৃথাই লেখা হয়েছিল । ওরা কেন ভাবে না যে ‘সোনার তরী’ কবিতাটির বিশেষ কোনও 
অর্থই নেই, কেবল বাঁ, নদীর চর, কেবল মেঘলা দিনের ভাব, একটা ছবি, একটা সঙ্গীত মাত্রই হয়, 
তাতেই বা কীক্ষতি? 

এই সব মাথার মধ্যে ঘুরলে নতুন কবিতা আসে ! 

পরদিনই রবীন্দ্রনাথ একটা চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন । কয়েকটি ছাত্র এল দেখা করতে । 
তিরিশে আশ্বিন বঙ্গভঙ্গের বার্ষিকী । এবারও ওই দিনটিতে রাখিবন্ধন উৎসব হবে, সারা বাংলায় 


৬৮৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


পালিত হবে অরন্ধন, মিছিল হবে কলকাতার রাজপথে, এবার আরও জোরদার করতে হবে 
প্রতিবাদ । সেই উৎসব ও মিছিলের পূর্ব পরিকল্পনা তারা রবীন্দ্রনাথকে শোনাল । মিছিলের 
পুরোভাগে অবশ্যই থাকবেন রবীন্দ্রনাথ । এবারে তিনি ওই উপলক্ষে নতুন গান লিখবেন না ? 

সব শুনে রবীন্দ্রনাথ সংক্ষিপ্ত ভাবে বললেন, না। আমি আর মিছিলে যেতে চাই না। ছাত্ররা 
বলল, সে কী ! রাখিবন্ধন” আপনারই পরিকল্পনা, আপনি যাবেন না, তা কি হয় ? আমরা প্রেরণা 
পাব কার কাছ থেকে ? 

রবীন্দ্রনাথ রাখিবন্ধন সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলেছেন । তিনি মাথা নেড়ে বললেন, তোমরা 
যাও, আমি আর ওর মধ্যে নেই । মিছিলে যাওয়া কবির কাজ নয় । কবির অস্ত্র লেখনী । আমি 
আর কোনওদিনই কোনও মিছিলে যাব না। 

একটি ছাত্র কাতরভাবে বলল, কবিবর, আমাদের অবস্থাটা একটু ভেবে দেখুন । আমরা কার কথা 
শুনব ? সুরেনবাবু এক কথা বলছেন, বিপিনবাবু অন্য কথা । “বন্দেমারতম' পত্রিকায় অরবিন্দবাবু 
সরাসরি উস্কানি দিচ্ছেন রাজদ্রোহে । তিলক বলছেন হিন্দুরাজ্য স্থাপনের কথা । সবলাদেবী নেই । 
আমাদের কে সঠিক পথ দেখাবে ? আমরা সবাই আপনাকে মান্য করি । আপনি নেতৃত্বভার গ্রহণ 
করুন, আপনি সারা দেশবাসীকে ডাক দিন, আমরা আপনার পেছনে এসে দাঁড়াব ! 

রবীন্দ্রনাথ খানিকটা উষ্ণভাবে বললেন, কী, আমাকে নেতা হতে বলছ। জননেতা ? সভায় 
দাঁড়িয়ে বাগাড়ম্বর করব ? অপরকে হেয় করে নিজেকে বড় বলে প্রমাণিত করতে হবে ? দলাদলি, 
মিথ্যাচার, ব্যক্তিস্বার্থ, এর নাম রাজনীতি ! আগে অন্যদের বলেছি, এখন তোমাদেরও জানাচ্ছি, ওসব 
যাঁরা পারেন, তাঁরা করুন । আমি রাজনীতির সঙ্গে কোনও সংশ্রব রাখতে চাই না। নেতা সাজবার 
আমার বিন্দুমাত্র সাধ নেই । আমি নিজের কাজ করে যাব । শান্তিনিকেতনের বিদ্যালয় চালানোই 
এখন আমার প্রধান কাজ । এই দেশ, এই দেশের মানুষের জন্য আমার যে-টুকু সাধ্য লিখে যাব, 
তোমরা আমাকে অন্য অনুরোধ কোরো না। 

কলকাতার আসন্ন কংগ্রেসের অধিবেশনেও যোগদান না করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন 
রবীন্দ্রনাথ । সেখানে গানও গাইবেন না । তিনি চলে গেলেন শান্তিনিকেতনে । কলকাতার চেয়ে 
শান্তিনিকেতনেই তাঁর নিজস্ব আশ্রয় । এখানে সবাই তাঁকে গুরুদেব বলে । তিনি জননেতা হতে 
চান না, কিন্তু বাকি জীবন তাঁকে গুরুদেব হয়ে থাকতে হবে । 


৮৭ 


সন্ধের সময় একখানি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল ভরত । এখনও তার ঘুমের ঠিক 
সময়-অসময় নেই, কখনও মাঝরাতে জেগে উঠে বসে থাকে, আর চক্ষু বুজতে চায় না, সেই 
অবস্থাতেই সে ভোরের পাখির ডাক শুনতে পায় । আবার কোনওদিন সকাল দশটাতেই ঘুমে চোখ 
টেনে আসে । এখন সে সংবাদপত্র পড়ে, বইও পড়ে, দ্বারিকা একগুচ্ছ বই পাঠিয়ে দিয়েছে তার 
জন্য । কিন্তু ভরত একটানা বেশিক্ষণ বইয়ের দিকে চেয়ে থাকতে পারে না, কিছুক্ষণ পরেই ক্লান্ত 
লাগে। 

আজ সে চন্দ্রশেখর মুখোপাধ্যায়ের ‘উদ্থান্ত প্রেম নামে গ্রন্থখানি পড়তে শুরু করেছিল । কেমন 
যেন অদ্ভুত ভাষা, ঠিক কবিতা নয়, কাহিনীর মতনও নয় । তিন-চার পৃষ্ঠার পরই ঘুমে ঢলে পড়েছিল 
সে। জেগে উঠল প্রায় তিন ঘণ্টা পরে । অসময়ের ঘুমে প্রহরজ্ঞান চলে যায় । ভরত প্রথমে 
বুঝতেই পারল না, এখন সকাল না বিকেল । তার ধারণা, ঘরের দরজাটা পায়ের দিকে, কিন্তু সেদিকে 
নিরেট দেওয়াল । তা হলে এ ঘরটা কার ? তাকে কি স্থানান্তরিত করা হয়েছে? 


৬৯০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


সে উঠে বসে চোখ কচলিয়ে ভাল করে দেখল | না, সেই একই তো ঘর, দরজাটা ডান দিকে 
ঠিকই আছে । এক কোণে একটা লণ্ঠন জ্বলছে, তা হলে এখন রাত । কত রাত ? সে ডেকে উঠল, 
ভূমি, ভূমি ! 

কেউ সাডা দিল না। 

জ্বরের ঘোর ও আচ্ছন্ন অবস্থাটা কেটে যাবার পর এই কয়েকটা দিন ভূমিসূতাকে ডাকলেই সাড়া 
পাওয়া তার অভ্যেস হয়ে গেছে । মেঝেতে একটা বিছানা পেতে ভূমিসূতা শুয়ে থাকে, তার ঘুম খুব 
পাতলা, ভরত জেগে উঠলেই কী করে যেন সে টের পেয়ে যায় । আজ সে গেল কোথায় ? ভরত 
আবার দু'বার ডাকল । 

এবারে নীল পাড় শাড়ি পরা একজন পুরুষালি ধরনের স্ত্রীলোক দরজার কাছে এসে বলল, জল 
খাবেন ? আপনার রাতের খাবাব আনব ? 

ভবত চোখ সঙ্কুচিত করে তার দিকে একটুক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করল, তুমি কে? 

সত্রীলোকটি বলল, আজ্ঞে আমি দাই । আমার নাম আন্নাকালী । 

ভরত বলল, ভূমিসৃতা (কোথায গ 

আন্নাকালী বলল, আজ্ঞে তা তো আমি জানি না । আমি এবেলা এসেছি । ওপরের দিদিমণি বলে 
দিয়েছেন, আপনি জেগে উঠলে আপনাকে খাবার দিতে । নিয়ে আসি ? 

জ্ঞান ফেবার পর থেকে ভূমিসৃতার হাত থেকেই শুধু খেয়েছে ভরত । এক একসময় তার মনে 
হযেছে, মাঝখানের এতগুলি বছব যেন অলীক, ভূমিসূতার সঙ্গে তার কোনওদিন বিচ্ছেদ হয়নি, 
নেহাতই দুঃস্বপ্ন, ভূমিসৃতা সব সময় তার পাশে পাশে থাকবে, এটাই স্বাভাবিক । 

আন্নাকালী চলে যেতে ভরত পালক্ক থেকে নামল । এখন সে হাঁটতে পারে । চিকিৎসকরা তাকে 
দু'বেলা ঘবেব মধ্যে কিছুক্ষণ পাযচারি করতে নির্দেশ দিয়েছেন । তার শরীরের জীর্ণ-শীর্ণ ভাবটাও 
আব নেই, প্রতিদিন সকালে এক ক্ষৌবকার তার দাড়ি কামিয়ে দিয়ে যায় | 

দবজাব সামনেই একটা টানা বারান্দা, এক পাশ দিয়ে ওপরে ওঠার শ্বেত পাথরের সিঁড়ি । নীচের 
তলায় কিছু লোকজনের কথা শোনা যাচ্ছে । ভরত বারান্দার রেলিং ধরে দাঁড়াল । একটু পরেই 
একজন কর্মচারী ধরনের ব্যক্তি উঠে এল সিঁড়ি দিযে, ভরত তাকে ডেকে বলল, ও মশাই, একটু 
শুনবেন ? দ্বারিকাবাবু কোথায ? 
._ লোকটির খুব বাস্ত সমস্ত ভাব, বাবান্দাব অন্য কোণের একটি ঘরের বন্ধ দবজার দিকে এক ঝলক 
তাকিয়ে বলল, নামেননি এখনও ? সময় হয়ে গেছে । আচ্ছা আমি খবর দিচ্ছি। 

অবিলম্বেই সিঁড়িতে খটাস খটাস শব্দ করতে করতে নেমে এল দ্বারিকা । কোঁচানো ধুতির ওপর 
সক্ষেব বেনিযান পরা, পাষে খডম, কপালে বক্তচন্দনের তিনটি রেখা । ছাদে একটি ঠাকুর ঘর আছে, 
প্রতি সন্ধ্যায় দ্বারিকা সেখানে বেশ কিছুক্ষণ জপতপ করে । তারপর ছেলের সঙ্গে ক্যারাম খেলতে 
বসে, ফাঁকে ফাঁকে রামায়ণ-মহাভাবতের গল্প শোনায় । ছেলের জন্য সকালে দু'জন গৃহশিক্ষক আসে, 
সন্ধের সময় দ্বারিকা তার সঙ্গে কিছুটা সময় কাটাবেই । 

ভরতকে দেখে দ্বারিকা উৎফুল্ল হয়ে বলল, কী রে, ঘর থেকে বেরিয়েছিস ? বন থেকে বেরুলো 
টিয়ে, সোনাব টোপর মাথায় দিয়ে ! বাঃ দিব্যি দেখাচ্ছে । সেরেই তো উঠেছিস। আয় আমার 
সঙ্গে । 

বারান্দাব অপর দিকেব কক্ষটির দরজা খুলল দ্বারিকা । তুলনায় এ কক্ষটি ছোট, চামড়ার গদি 
মোড়া কয়েকটি সোফা বযেছে, দেয়ালেব গায়ে পর পর দুটি আলমারি । একটি আলমারি খুলতে 
খুলতে দ্বারিকা বলল, বোস । এটা আমার প্রাইভেট চেম্বার, এখানে আর কেউ ঢোকে না। 

আলমারির তাকে সার সার বিলাতি মদের বোতল, কাট গ্লাসের গেলাস, ডিকাম্টার । একটি 
বোতল বার করে গেলাসে সুরা ঢালতে ঢালতে দ্বারিকা বলল, রাত্রে ডিনারের আগে আমার এই 
কয়েক পান্তর চডানো অভ্যেস হয়ে গেছে নইলে ঘুম আসে না । তুই একটু খাবি নাকি ? 

ভরত ক্ষমাপ্রার্থীর ভঙ্গিতে বলল, আমি তো আর ওসব খাই না। 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৬৯১ 


দ্বারিকা বলল, এক সময় খেয়েছিস তো আমার সঙ্গে, মনে নেই ? সেই উইলসন হোটেলে ... 
তারপর যাদুগোপালের সেই আবগারি জামাইবাবুর বাড়িতে, আহা সেই ভদ্রলোক বেঘোরে মারা 
গেছেন, তুই শুনেছিস সে ঘটনা ? 

ভরত সে বিষয়ে কোনও আগ্রহ না দেখিয়ে বলল, হ্যাঁরে দ্বারিকা, একজন শক্ত চেহারার স্ত্রীলোক 
আমায় খাবার দেবে কেন বলল ? 

মুখ ফিরিয়ে অট্রহাস্য করে দ্বারিকা বলল, শক্ত চেহারা ! নরম মেয়েমানুষ হঠাৎ পাব কোথায় ? 
চট করে ট্রেইন্ড নার্সও পাওয়া যায় না। মেডিক্যাল কলেজ থেকে এই একজন দাইকে আনিয়েছি, 
রাত্তিরে তোর যদি কিছু লাগে টাগে । একটু ব্র্যারন্ডি খা, কোনও ক্ষতি হবে না। সোডা ওয়াটার 
মিশিয়ে দিচ্ছি, ভাল লাগবে । এ সব জিনিস একা একা ঠিক জমে না, একজন স্যাঙাত না হলে ... 
আমি অবশ্য একাই খাই প্রায় দিনই ... একটা চুরুটও ধরা, সেরে উঠেছিস, সেটা সেলিব্রেট করতে 
হবেনা? 

প্রায অস্ফুট স্বরে ভরত বলল, ভূমিসৃতা চলে গেছে ? 

দ্বারিকা বলল, হ্যাঁ, চলেই তো গেল । 

ভরত জিজ্ঞেস করল, কেন? 

দ্বারিকা দুটি গেলাস হাতে নিয়ে ভরতের মুখোমুখি সোফায় বসল । ভরতের চোখের দিকে বেশ 
কয়েক পলক তাকিয়ে থেকে বলল, কেন চলে গেল, তুই জানিস না ? একটি মেয়ে নিজের ঘর-বাড়ি 
ছেড়ে এখানে পড়ে রইল, রাতের পর রাত জেগে তোর সেবা করল, সে হঠাৎ চলে যেতে চায় কেন 
তুই বুঝিস না ? 

ভরত সরলভাবে মাথা নেডে বলল, না, জানি না। 

দ্বারিকা বলল, অমন একটা গুণের মেয়ে, আমাদের কথা শুনে এক বস্ত্রে চলে এল, নিজের দিকে 
একবারও চায়নি, সর্বস্ব ঢেলে তোর যা সেবা করল, অতি আপনজন ছাড়া কেউ তেমন পারে না । 
তার বদলে তুই তাকে কী দিয়েছিস ? 

অসহায়ের মতন বিবর্ণ হয়ে গিয়ে ভরত বলল, আমি তাকে কী দেব ? আমার তো কিছু নেই ! 

ভরতের হাতে একটা গেলাস তুলে দিয়ে দ্বারিকা বলল, নে, একটা চুমুক দে । মুখখানা অমন 
বেগুন ভাজার মতন কবার দরকার নেই । ইডিয়েট ! কিছু নেই মানে কী ! আমি কি কোনও জিনিস 
দেবার কথা বলেছি ? দ্যাখ ভরত, আমার বউটা প্রায় একটা পাগল ! আমি অন্য কোনও স্ত্রীলোকেব 
দিকে নজর দিইনি, তাকেই মনপ্রাণ সঁপেছি, তবু আজও আমি তার মতিগতির দিশা পাই না। আমার 
তুলনায় তুই দেখছি শিশু, নারীচরিত্র কিছুই বুঝিস না । একজন রমণীকে কী দিতে হয় জানিস না ? 
দিতে হয় ভবিষ্যৎ ! 

ভরত বলল, আমাকে সে একবার বলেও গেল না? 

দ্বারিকা বলল, সেটাও সে আমার গিম্নিকে বলে গেছে । সে চলে যাবার আগে তোকে যেন কিছু 
জানানো না হয় ! শুনলুম তো, তুই যখন ঘুমুচ্ছিলি, তখন সে তোর পা ছুঁয়ে প্রণাম করে গেছে। 
বিদায় নেবার সময় অনেক রকম আদিখ্যেতা হয়, হয়তো সেসব তার পছন্দ নয় । 

ভরত আপন মনে বলল, আমাকে কালঘুমে পেয়েছিল ! 

দ্বারিকা বলল, তোর যে-বন্ধুটি প্রায়ই আসে, হেমচন্দ্র, তার সঙ্গে নাকি তুই ক'দিন ধরে আলোচনা 
করছিস যে আর একটু সুস্থ-সবল হলেই তোরা আবার গুগামি শুরু করবি ? আবার ডাকাতি করতে 
যাবি কিংবা কাকে মারবি ! দেখিস বাবা, আমাকে জড়াস না। পুলিশের হুজ্জোত আমি সামলাতে 
পারব না। বাজারে জোর গুজব, আমি একজন সরকারি উকিলের কাছেও শুনেছি, তোদের ওই 
‘যুগান্তর’ পত্রিকা অফিসে নাকি শিগগিরই পুলিশের হামলা হবে । যা সব গরম গরম লেখা বেরুচ্ছে, 
ইংরেজ সরকার তা আর কতদিন সহ্য করবে ! 

ভরত বলল, ভাই দ্বারিকা, তোকে জানাতে দোষ নেই । আমরা কয়েকজন মিলে তলোয়ার ছুঁয়ে 
অগ্নিসাক্ষী করে শপথ নিয়েছি, এ দেশ থেকে ইংরেজ তাড়াবার জন্য প্রয়োজনে প্রাণ দেব ! সে শপথ 


৬৯২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কি ভাঙা যায় ? স্বাধীনতার ব্রত নিলে আর পিছিয়ে যাওয়া যায় না। সেটা কাপুরুষতা । আমি 
জীবনে আগে একবার চরম কাপুরুষের মতন কাজ করেছিলাম, আবার যদি সে রকম করি, তা হলে 
আমার বেঁচে থাকার কোনও মযদা থাকবে না। হেম যদি আমাকে ডাকে, কিংবা নাও ডাকে, হেম 
কোনও পরিকল্পনা নিয়েছে যদি শুনতে পাই, তা হলে আমাকে যেতেই হবে । হেমের মতন খাঁটি 
মানুষ আমি আর দেখিনি 1 আমার জীবনের একটা সময়ে, যখন একেবারে দিশাহারা অবস্থা, কী 
করব, কোথায় যাব, বাকি জীবনটা কী করে কাটাব কিছুই ঠিক ছিল না, সেই সময় হেম আমাকে 
আশ্রয় দিয়েছে । মেদিনীপুরে, হেমের সঙ্গে থেকে, ওর মনের জোর, ওর আত্মত্যাগের নিষ্ঠা দেখে 
আমি ওর সঙ্গে ছুটে গেছি। হেম যদি কিছু শুরু করে আবার, আমি ওর পাশে অবশ্যই থাকব । 

দ্বারিকা বলল, আ মোলো যা । দেশের কাজ করবি তো কর না। কে বারণ করছে । আরও তো 
কত লোক দেশের জন্য ঝাঁপিয়েছে। কিন্তু তারা কি বিয়ে থা করে না, ঘর-সংসার করে না ? সুরেন 
বাঁড়জ্যের বউ-ছেলেপুলে নেই ? বিপিন পাল মশাই, তোদের অরবিন্দ ঘোষ, এমনকী তোর এত বন্ধু 
যে হেম, এরা সবাই তো বিয়ে থা কবেছে। দ্যাখ ভরত, তোরও তো বয়েস কম হল না, তুই তো 
আর ছোকবাটি নোস্‌, কত আর ঘুরে ঘুরে বেড়াবি, এক জায়গায় থিতু হতে হবে না? ওই ভূমিসৃতা 
মেয়েটা কতগুলো বছর তোর জন্য অপেক্ষা করে আছে ! থিয়েটারের মেয়ে হয়েও আর কোনও 
পুরুষের কাছে ধরা দেয়নি, এ কথা জনে জনে সাক্ষী দিয়েছে । 

ভরত বিষগ্ূভাবে বলল, ঠিক বলেছিস, বয়েস হয়ে গেল, কতগুলি বছর এমনি এমনিই বৃথা কেটে 
গেল ! অন্যদের সঙ্গে আমার একটা তফাত আছে, আমার যে অতিশয় দেরি হয়ে গেছে ! আগামী 
প্রত্যেকবাবই তো তা হবে না। দেশের স্বাধীনতার জন্য আমাদের মতন কিছু লোককে প্রাণ দিতেই 
হবে । ভূমিসুতাকে আমি কী দেব, আমার যে ভবিষ্যৎ বলেও কিছু নেই ! 

দ্বারিকা বলল, তোবা ইংরেজ তাডাবি ? কত বছর লাগবে ? পঞ্চাশ, একশো, দুশো বছরেও এদের 
হঠানো যাবে ? 

ভরত বলল, তা জানি না। তবু লড়াইটা শুরু করতে তো হবে কোনও এক সময় ।- চিরকালের 
জন্য যারা পরাধীনতা মেনে নেয়, তারা কি পূর্ণ মানুষ হতে পারে ? আমরা হয়তো তেমন কিছুই 
পাবব না, এমনি এমনি প্রাণটা যাবে, তবু ইংরেজ শক্তির মতন এক বিশাল দৈত্যের অধীনতা মেনে 
, নিইনি, আঘাত দিতে চেষেছি, এই গর্বটুকু নিয়ে মরতে পাবব । পরবর্তীকালের ছেলেরা সেটা বুঝবে 
না? 

দ্বারিকার অনেক অনুবোধেও ভবত একবাবের বেশি ব্র্যান্ড নিল না । একটা চুরুট ধরিয়েও দু' 
টান দিযে ফেলে দিল । মুখ এখনও বিস্বাদ হয়ে আছে। সারারাত তার ঘুম হল না । এপাশ ওপাশ 
করতে লাগল বাববার | বুকের মধ্যে অসম্ভব কষ্ট । ভূমিসৃতাকে এতদিন পর এত কাছে পেয়েও 
আবাব হারাতে হল | কিন্তু কোন আশ্বাসে সে তাকে আঁকড়ে ধরে রাখতে পারত ? 

দ্বারিকাব এখানেও আর বেশিদিন থাকা চলে না। দ্বারিকার ওঁদার্ষের তুলনা নেই, তবু তাকে 
বিপদে জড়ানো একেবাবেই ঠিক নয় । উপকার যে নেয়, তারও কিছুটা বিবেচনা বোধ থাকা 
উচিত । একথা নিশ্চিত যে দ্বারিকা তাকে ছাড়তে চাইবে না । এরকম রাতের বেলায় সরে পড়তে 
হবে চুপি চুপি ৷ দ্বারিকার স্ত্রী বসস্তমঞ্জরী আবাব তাকে খুঁজে বার করবে ? ওই রমণীটির অলৌকিক 
ক্ষমতার কথা ভাবলে, বিস্ময়ের সীমা থাকে না । অথচ বসস্তমঞ্জরী ভরতের সামনে আসে না, কথা 
বলে না তার সঙ্গে । এ বাড়িতে এসে সে একবারের জন্যও বসস্তমঞ্জরীর দর্শন পাযনি সজ্ঞানে । 

না, চলে যেতেই হবে । কিন্তু কোথায় যাবে ? এ শহরে আর কোনও আশ্রয় নেই ভরতের, পয়সা 
কড়িও নিঃশেষ । ভাঙা কালীমন্দির থেকে দ্বারিকা যখন তাকে উদ্ধার করে, তখন তার পকেটে ছিল 
একটি রিভলবাব ও মাত্র বারোটি টাকা ! রিভলবারটি দ্বারিকা বারীনদের দিয়ে দিয়েছে । নিজের 
শরীরের রক্তমাখা বারোটি টাকা রাখা আছে ভরতের বালিশের নীচে । এই তার শেষ সম্বল । 
মেদিনীপুরের খামার বাডিটিও আর তার নিজের নেই। ফুলার বধের সংকল্প নিয়ে বেরুবার সময় 


৬৯৩ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নীলমাধব চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছে মাত্র পাঁচশো টাকায় সে খামার বন্ধক দিযেছিল | সে 
বন্ধক ছাড়াবেই বা কী করে ? এখনই অর্থ উপার্জনের চেষ্টাতেও সে লাগতে পারবে না, শরীব ততটা 
সমর্থ হয়নি, ওষুধ খেয়ে যেতে হবে আরও কিছুদিন । আবার কখনও সে আগের মতন শক্তি ফিবে 
পাবে কি না কে জানে ! 

অশক্ত শরীর, ভবিষ্যৎহীন একজন মানুষ, সে ভূমিসৃূতাকে কী দিতে পারে ? তার মনের কথা সে 
কারওকে বলতে পারে না, কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস থাকত, তা হলে ঈশ্বরের নামে শপথ নিযে বলতে 
পারত, সে শুধু ভূমিসৃতাকেই চায | যদি মা বেঁচে থাকতেন, তা হলে মায়ের নামে দিব্যি দিয়ে বলত, 
ভূমিসৃতার সঙ্গ না পেলে তার বাকি জীবনটা বিস্বাদ হয়েই থাকবে ৷ তবু, এ চাওয়াও অর্থহীন, সে 
কিছুতেই ভূমিসুতাকে পাবার যোগ্য হয়ে উঠতে পারল না। 

খ্যার খ্যার শব্দে একটা পাঁচা ডাকছে যেন কোথায় । এটা লক্ষ্মী প্যাঁচা না কাল প্যাঁচা? লক্ষ্মী 
প্যাঁচা নাকি সৌভাগ্যের ইঙ্গিত নিয়ে আসে ৷ ভরত শয্যা থেকে নেমে জানলার কাছে এসে দাঁড়াল । 
পাঁচাটাকে দেখা গেল না । এ শহরে আর কোনও রাতপাখি ডাকে না । মেদিনীপুরে অনেক রাতেই 
একটা “চোখ গেল’ পাখির অশ্রাস্ত ডাক শোনা যেত । 
একটাও গাড়ি ঘোড়া নেই । একটু পরে একজন লোক পথের ঠিক মাঝখান দিয়ে হেটে আসতে 
লাগল । লোকটির কোনও ব্যস্ততা নেই, গুনগুন করে গান গাইছে । এত রাতে লোকটি কোথা 
থেকে আসছে, কোথায় যাবে ? ও যেন অনস্তকালের পথিক । ভরতের মনে হল, ওই মানুষটি সে 
নিজে | গন্তব্হীন পথ চলাই তার নিয়তি । 

বিছানায় ফিরে এসে সে ঠিক করল, মেদিনীপুরেই যেতে হবে, হেম সেখানে আছে । তার রাহা 
খরচ কুলিয়ে যাবে বারো টাকায়, হেমের কাছে তার কোনও চক্ষুলজ্জা নেই ৷ এক হিসেবে দ্বাবিকার 
চেয়েও হেমের কাছে সে বেশি সহজ হতে পারে । মাসের পর মাস সে হেমের সঙ্গে থেকেছে, 
স্টিমারে ঘুরেছে, এক অন্ন ভাগ করে খেয়েছে, এমনকী অনশনও ভাগাভাগি করেছে । 

মেদিনীপুরে যাবার আগে একবারও কি ভূমিসূতার সঙ্গে দেখা হবেনা? 

ভরত চলে যাবার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, এরই মধ্যে দিন চারেক পরে একটি অল্পবযেসী 
ছেলে একটি চিঠি নিয়ে এল হেমের কাছ থেকে । সেই চিঠি পাঠ করে ভরত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে 
রইল । আবার সে দিকভ্ান্ত । 

হেম লিখেছে, 

আমি চনল্লাম, অনেকদিন আর আমার দেখা পাবে না। এই সব ছেলেখেলা আর আমাব ভাল 

লাগছে না। বিপ্লবের নামে আমরা কী করছি ? অজা যুদ্ধ, ঝষির শ্রাদ্ধ আর প্রভাতে মেঘডম্ববমের 
মতন সবই বহারস্তে লঘুক্রিয়া ! আমাদের কোনও সত্যিকারের নেতা নেই, কেউ কারওকে মানে না, 
সবাই সবজাস্তা ! অথচ কেউই জানে না, কীভাবে গুপ্ত সমিতি গঠন করতে হয় । অস্ত্র চালনা বিষযে 
কারও কোনও জ্ঞান নেই। অরবিন্দবাবু যে বলেছিলেন, অন্যান্য রাজ্যে অনেক গুপ্ত সমিতি 
প্রতিষ্ঠিত হয়ে আছে, তারা বিপ্লবের জন্য তৈরি, শুধু আমাদের সঙ্গে হাত মেলাবার জন্য অপেক্ষা । 
কই, এ পর্যন্ত আর কারুরই তো কোনও সাড়া শব্দ নেই । এ সব আযষাঢ়ে গল্প শুনিয়ে আমাদের আর 
কতদিন উত্তেজিত করে রাখবেন ? কোমরের কষি যে আলগা হয়ে যাচ্ছে ! 

তাই আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই, নিজে কিছু পারি কি না। বিদেশে পাড়ি দিচ্ছি । 
হয়তো ফ্রান্সে যাব, কিংবা আমেরিকায় কিংবা রুশ দেশে । প্যারিস নগরীতে বহু দেশের গুপ্ত সমিতির 
আখড়া আছে বলে শোনা গেছে । তাদের কর্মপদ্ধতি দেখব, হাতেকলমে শিক্ষা নেব । বোমা 
বানানোও শিখে নিতে হবে । আমি কিছুনিন বিজ্ঞান পড়েছি, আমার পক্ষে খুব একটা শক্ত হবে না। 

নিজের খরচ নিজেই চালাব, এ দেশের ধনীদের কাছে ভিক্ষা করতে আমার ঘৃণা হয়, তাই নিজের 
বাড়ি-জমি-সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি। মেদিনীপুরের পাটই তুলে দিয়েছি একেবারে, 


৬৯৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দারা-পুত্র-পরিবার, তুমি কার কে তোমার ? সকলকে পাঠিয়ে দিয়েছি গৃহিণীর পিত্রালয়ে । ভাল কথা, 
তুমি শুনেছ কি না জানি না, মেদিনীপুরে কিছুদিন আগে এক মহা বিধবংসী ঝড় হয়ে গেছে, তাতে 
বহু লোকের বহু ক্ষতি হয়েছে। তুমি সাধ করে যে-সব গাছপালা লাগিয়েছিলে, তার অধিকাংশই 
সমূলে উৎপাটিত । বাডিখানি মেরামতির অভাবে নড়বড়ে ছিল, সেটি একেবারে বিধ্বস্ত । তুমি এসে 
দেখলে কষ্ট পাবে । 
দেশাস্তবে পাড়ি দিচ্ছি বলে ভেবো না পলায়ন করছি । দেশের জন্য প্রাণটা যখন একবার উৎসর্গ 
করে দিয়েছি, এ প্রাণের আর কোনও সাধ আহ্লাদ নেই । ফিরে আমি আসবই, তৈরি হয়ে আসব, 
সশস্ত্র হয়ে আসব । যে-ইংরেজ শাসকবা আমার দেশের ধন-সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, প্রতি 
বৎসর দুর্ভিক্ষের সৃষ্টি কবছে, যারা ভারতীয়দের মানবেতর প্রাণী বলে মনে করে, আমাদের ইচ্ছের 
বিরুদ্ধে জোর করে বঙ্গভঙ্গ করে দিল, তাদের দু'চারটিকে অন্তত হত্যা না করে আমি মরেও শাস্তি পাব 
না। আমার এই শপথ সত্য হয় কিনা দেখো | 
শরীরটাকে সারিয়ে তোলো । আমার অপেক্ষায় থেকো । 
ইতি 
তোমার হেম 
পুনশ্চ : এই চিঠি পাঠ করা মাত্র ছিডে ফেলবে । 
চিঠিখানি অন্তত তিনবার পড়ল ভরত । তারপর কুচি কুচি করতে করতে ভাবল, এরপর কী ? 
তার নিয়তি এখন তাকে কোন দিকে নিয়ে যাবে ? 
আবার যেন দুর্বল হয়ে গেল শরীর ! পরপর দু'দিন ভরত সর্বক্ষণ শুয়ে কাটাল, আন্নাকালী তার 
জন্য খাবার নিয়ে আসে, তার কিছু খেতেও ইচ্ছে করে না। বই পড়ে না, মনটাও যেন কুয়াশাচ্ছন্ন । 
এক সময় দ্বারিকা সে ঘবে উকি দিয়ে বলল, কী রে, ঘর থেকে আর বেরোস না কেন ? সব সময় 
অন্ধকারে ভূতের মতন শুয়ে থাকিস । সন্ধেবেলা ডাকতে এসে দেখি তুই ঘুমোচ্ছিস । অসময়ের ঘুম 
মোটেও ভাল নয় । এক কাজ কর, বাইরে থেকে একবার ঘুরে আয় । মাথায় টাটকা বাতাস লাগুক ! 
মনটা চাঙ্গা না হলে দেশের কাজ করবি কী করে ? | 
দ্বারিকা প্রায় জোর করেই তাকে গৃহ থেকে নির্গত করে ছাড়ল । তাও একা যেতে দেবে না, 
ভাড়ার গাডিতেও না, নিজের একটা এক-ঘোড়ার গাড়িতে চাপিয়ে দিল তাকে । 
ভরত আর কোথায় যাবে, শহবের পথে পথে কি অনির্দিষ্টভাবে ঘোরা যায়, খানিকবাদে সে থামল 
“যুগান্তর অফিসের সামনে । সেখানে আজ বিকেলে আড্ডা জমেনি, বারীন নেই, রয়েছে শুধু ভূপেন 
দত্ত আর উপেন বাড়জ্য, তারাও প্রুফ সংশোধনে ব্যস্ত । তবু কিছুক্ষণ বসে রইল ভরত | কথায় 
কথায় জানা গেল, হেমচন্দ্র সত্যিই বাড়ি-জমি বিক্রি করে বিদেশে চলে গেছে, ওরাও সে সংবাদ 
জানে । 
হেমের জন্য ভূমিসুতাকে কোনও প্রতিশ্রুতি দিতে পারেনি ভরত । হেম এখন নেই । ভূমিসৃতাও 
তাকে ছেড়ে গেছে । সে আর একবারও ভরতের খবর নিতে আসেনি । 
পরের সন্ধেবেলা দ্বারিকা আবার ভরতকে ধরল, নিয়ে গেল তার প্রাইভেট চেম্বারে । আজও সে 
ভরতকে জোর করেই ব্র্যার্ডি খাওয়াবে । তার ধারণা, ব্র্যান্ড পান না করলে ভরতের এই জড়তা, 
মনের এই ক্রেব্য কাটবে না। 
দু'পান্তর শেষ করার পর দ্বারিকা তাকে ধমক দিয়ে বলল, ভরত, তুই একটা কী রে, এমন অকৃতজ্ঞ 
মানুষে হয় ? ওই যে নয়নমণি নামে মেয়েটি তোর সঙ্গে দেখা না করেই চলে গেল, তুই তারপর আর 
তার কোনও খবরও নিলি না ? এমন প্রাণ ঢালা সেবা করে গেল, তোকে সে-ই তো বাঁচিয়ে তুলল 
বলতে গেলে, ডাক্তাররা তো এক সময় আশাই ছেড়ে দিয়েছিলেন, তবু নয়নমণি, না না ভুল বললাম, 
ভূমিসৃতা, সে যমের সঙ্গে লড়াই করেছে। তা সত্বেও তুই তাকে দুটো ভাল কথাও বললি না ? 
ভরত শুষ্ক মুখে বলল, সে কোথায় থাকে তা আমি জানি না। 
দ্বারিকা বলল, জানিস না তো আমাকে জিজ্ঞেস করিসনি কেন ? লজ্জা ? নাকি তোর মনটাই 


৬৯৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


অসাড় হয়ে গেছে। 

ভরত বলল, তুই তার বাড়ি চিনিস ? 

দ্বারিকা বলল, আলবাত চিনি । আমি আর যাদু অনেক কষ্টে তাকে খুঁজে বার করেছি। 
আমিই তাকে এখানে এনেছি । আমারও উচিত তাকে ধন্যবাদ জানানো । চল, এখনি যাই তার 
কাছে। 
এন পন দাদা ররর রনির রর ররর রা রান 

| 

গঙ্গার ধারে সেই বাড়িতে পৌছতে পৌছতে বেজে গেল রাত সাড়ে আটটা । বাড়ির সামনে বেশ 
মজবুত লোহার গেট তালাবদ্ধ, একজন নেপালি দ্বারবান বসে আছে, তার এক হাতে লোহা বাঁধানো 
লগুড়, কোমরে ভোজালি । বাড়ির মধ্যে বালিকাদের কলকণ্ঠ শোনা যাচ্ছে । 

দ্বারবানটি জেদি, সে তালা খুলবে না, এ সময় যে-কোনও লোকের প্রবেশ নিষেধ । কিছুটা তর্ক 
বিতর্কের পর সে জানাল যে মালিকানি বাড়িতে নেই, কলকাতাতেই নেই । 

এর কথা বিশ্বাস করা যায় না। দ্বারিকার মনে আছে, আগের দিন সে একটি বয়স্কা মহিলাকে 
দেখেছিল বালিকাগুলির তত্ত্বাবধান করতে, ভূমিসৃতা তাকে কিছু কিছু নির্দেশ দিয়ে গিয়েছিল । 
দ্বারবানটিকে সে বলল, আমরা ভেতরে ঢুকতে চাই না, মালিকানি নেই, আর যে একজন দিদিমণি 
আছে তাকে ডাকো । জরুরি কথা আছে। 

বয়স্কা মহিলাটি এলেন বটে, তবু গেট খোলা হল না। দ্বারিকাদের প্রশ্নের উত্তরে তিনি গেটের 
ওপাশ থেকেই জানালেন, ভূমিসৃতা দু'দিন আগে কাশী চলে গেছে । কবে ফিরবে ঠিক নেই। 
কাশীতে সে কোথায় উঠবে, তা তিনি বলতে পারবেন না । 

গাড়িতে উঠতে উঠতে দ্বারিকা বলল, ভালই হল | বেনারস অতি স্বাস্থ্যকর স্থান । তরিতরকারি 
যেমন টাটকা তেমনই চমৎকার স্বাদ । মালাই-রাবড়ি যত ইচ্ছে খাবি, শরীর খারাপ হবে না। 
সেবারে এলাহাবাদে তোর সঙ্গে দেখা হয়েছিল মনে আছে ? সেখান থেকে কাশীতে এসে অনেকদিন 
ছিলাম । একটা ছোটখাটো বাড়িও কিনেছি । দশাশ্বমেধ ঘাটের প্রায় ওপরেই সেই বাড়ি, ছাদে 
দাঁড়ালে গঙ্গার দৃশ্য দেখতে পাবি । কবিরাজ মশাই কোন মহাপুরুষের কথা বলেছিলেন, একবার তাঁর 
সঙ্গেও সাক্ষাৎ করতে পারিস । আমার বাড়িতে দু'জন কর্মচারী আছে, তোর খাওয়া-থাকার কোনও 
অসুবিধে হবে না। 

ভরত যেন দ্বারিকার পুরোপুরি বশ্যতা স্বীকার করেছে । আপত্তি জানাবার কোনও কারণও 
নেই। কলকাতায় সে শুধু বসে থেকেই বা কী করবে ? “যুগান্তর দলের নতুন কোনও পরিকল্পনা 
আছে বলেও মনে হল না। কাশীতে গেলে আর কিছু না হোক, দূর থেকে ভূমিসুতাকে অন্তত 
চোখের দেখাও তো দেখা যাবে ! 

পরদিনই সব ব্যবস্থা হয়ে গেল। একজন কর্মচারী টিকিট কেটে হাওড়ায় ভরতকে ট্রেনে তুলে 
দিয়ে আসবে । দ্বারিকার সেদিন একটা মামলা আছে, সে নিজে যেতে পারবে না। ট্রেনে যাওয়ার 
জন্য ফল-মূল, চিড়ে গুড়ের একটা পুঁটলি বেঁধে দেওয়া হল। দ্বারিকা জোর করে একশোটি টাকা 
গুঁজে দিল ভরতের পকেটে । ভরত যে জামা-কাপড় পরে আছে, তাও দ্বারিকার । অথচ দ্বারিকার 
কাছে কোনও কৃতজ্ঞতার কথা জানাতে গেলে সে প্রচণ্ড খমক দেবে । 

যাত্রা করার আগে ভরত একবার ওপরের সিঁড়ির দিকে তাকাল । বসস্তমঞ্জরির কাছ থেকেও কি 
বিদায় নেওয়া উচিত নয় ? কিন্তু সে নিজে থেকে একবারও দেখা করতে আসে না, দ্বারিকাও কিছু 
বলল না, ভরতের পক্ষে কিছু বলাও বোধ হয় শোভন নয় । 

নীচে নামতে নামতে সে দ্বারিকার কাঁধ ছুঁয়ে বলল, তোর কাছে আর তোর বউয়ের কাছে চিরখণী 
রয়ে গেলাম । - 

দ্বারিকা তার পিঠে চাপড় মেরে বলল, বাকি আছে, বাকি আছে ! এর মধ্যেই সব শেষ হয়ে গেল 
নাকি ? তুই আরও কত কীর্তি করবি, কে জানে ! 


৮১০৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দশাম্বমেধ ঘাটের কাছে দ্বারিকার বাড়িটি সত্যি সুন্দর । তেমন কিছু বড় নয়, একতলায় তিনটি, 
দোতলায় দুটি কক্ষ, নীচের তলাটি খানিকটা স্টাতসেতে অন্ধকার মতো হলেও ওপরে প্রচুর 
লে ওপর তলাটি মালিকপক্ষের ব্যবহার ছাড়া তালাবন্ধই থাকে ৷ একেবারে সামনেই 

| 

বেনারসে এই সময় খুর ভিড়, প্রচুর জমিদার, রাজা-মহারাজরা এখানে আসেন । অনেকেই একটি 
করে শখের বাড়ি নিমণি করে রেখেছেন । এ শহর যেমন বিখ্যাত তীর্থস্থান, স্বাস্থ্যকর স্থান হিসেবেও 
নাম রটেছে। আবার তেমনি ফুর্তির স্থানও বটে। সন্ধে হলেই ডালমন্ডির বাঈজি পাড়া গমগম 
করে। সন্ধের পর ভরা গঙ্গায় অনেক বজরা ভাসে, তাতে বিলাসী পুরুষরা সুরার পাত্র হাতে নিয়ে গা 
এলিয়ে বসে থাকে, শোনা যায় নৃপুর নি্কণণ ৷ ভরত ছাদ থেকেও এ দৃশ্য দেখতে পায় । 

যতই জনসমাগম হোক, কাশীতে বিশেষ কোনও মানুষকে খুঁজে পাওয়া শক্ত নয় । ভোরবেলা 
কিংবা অপরাহে বহিরাগতরা কোনও না কোনও ঘাটে আসবেই । ঘাটগুলি ঘুরে দেখলেই পরিচিত 
মুখ চোখে পড়বে । সবচেয়ে বেশি মানুষ আসে মণিকর্ণিকা আর দশাশ্বমেধ ঘাটে । বেণীমাধবের 
ধবজাতেও একবার না একবার সকলের ওঠা চাই । 

কর্মচারী দু'জনের নাম সংগ্রাম সিং আর বিষ্ণুপদ মহাস্তি । সংগ্রাম সিং মধ্যবয়সী, নামের সঙ্গে 
চেহারার মিল সামান্যই, তার মস্তবড় জুলফি দুটোই শুধু বীরত্বব্যঞ্জক, সে দু'খানা ঘর নিয়ে সপরিবারে 
থাকে । অপরজনের বাজপড়া তালগাছের মতন শরীর, চক্ষুদুটি চঞ্চল, দু'একটি কথা শুনলেই বোঝা 
যায়, এ লোকটির বুদ্ধি আছে। কর্মচারী হিসেবে বিষ্ণুপদ জুনিয়র, সে-ই ভরতের জন্য রান্না করে 
দেয় । 

বিষ্ণুপদ রাধে ভালই, কিন্তু আহার্য পরিবেশনের সময় সে বড় বেশি কথা বলে। অনেক 
খবরাখবর রাখে সে । কিন্তু অত খবর জানার উৎসাহ নেই ভরতের । কেচ্ছাকাহিনীর দিকেই তার 
(ঝাঁক । কোন রাজা কতগুলি রানি সঙ্গে নিয়ে এসেছে, দু'জন বড় মানুষের বজরায় পাল্লা দিতে গিয়ে 
একটা ডুবে গেল, রাজস্থানের এক রাজকুমারী ভেগে গেছে এক মুসলমানের সঙ্গে .... এইসব । তার 
কাছ থেকেই জানা গেল, গতবছর কাশীতে কংগ্রেসের অধিবেশন বসেছিল, সে কী এলাহি ব্যাপার, 
বড বড় নেতারা ঝগডা করেছেন খুব । হাতাহাতি হয় আর কি! স্বামী বিবেকানন্দের শিষ্যা সিস্টার 
নিবেদিতা এসেছিলেন, তাকে দেখে বিষুপদ মুগ্ধ, কী সুন্দর বাংলা কথা বলেন, তিনিই তো ঝগড়া 
থামালেন । সেই সিস্টার নিবেদিতা এবারেও কাশীতে এসেছেন, বিশ্বনাথের গলির কাছেই থাকেন । 

ভগিনীর সঙ্গে অনেকদিন দেখা হয়নি ভরতের । ইদানীং আর যোগাযোগ রক্ষা করাও হত না। 
সার্কুলার রোডের আখড়ার সময় ভগিনী অনেক বই জুগিয়েছেন, বিপ্রবী কাজকর্ম শুরু করার জন্য 
গোপনে পবামর্শ দিয়েছেন । বর্তমানে তিনি স্টেটসম্যান পত্রিকায় লেখালেখি করেন। কংগ্রেসের 
নেতারা যাওয়া-আসা করে তাঁর কাছে। ভরতের একবার ক্ষীণ ইচ্ছা হল ভগিনী নিবেদিতাকে প্রণাম 
জানিয়ে আসবে, একটু পরেই সে ইচ্ছেটাকে চাপা দিয়ে দিল। থাক বরং, ভগিনী যদি কোনও দায়িত্ব 
দিয়ে দেন, তা পালন করার মতন মনের অবস্থা এখন নেই তার । দূর থেকে প্রণাম জানানোই 
ভাল । 

গঙ্গার ঘাটগুলিতেই ভরত সময় কাটায়, পারতপক্ষে শহরের মধ্যে যায় না। গোধূলিয়ার মোড়ের 
কাছে অগণ্য মানুষ ও যানবাহনের ভিড়ে পথ চলা দায় । একেই তো বেনারস টাঙ্গায় টাঙ্গায় ছয়লাপ, 
তার ওপর নতুন উৎপাত হয়েছে মোটর গাড়ি, সেগুলি অনবরত ভেঁপু বাজায় আর ধোঁয়া ছাড়ে। 
কখন কাকে চাপা দেয় ঠিক নেই। কোনও হোমড়া-চোমড়া ব্যক্তি বা রাজা যখন যান, তাঁদের সঙ্গে 
থাকে প্রচুর সাঙ্গোপাঙ্গ, তাদের পথ ছেড়ে দেবার জন্য সেপাইরা সাধারণ পথচারীদের ডান্ডা তুলে 
হঠিয়ে দেয় । 

ঘাটগুলিতে সারাদিন ধরে অনেক দৃশ্য বদল হয় । খুব ভোরে স্নান করতে আসে সাধু-সম্যাসী ও 
শহরের স্থায়ী অধিবাসীরা । একটু বেলা হলে আসে নবাগতের দল । তাদের কাছ থেকে অর্থ দোহন 
করার জন্য বহু লোক ব্যাপৃত । কেউ তেল মাখিয়ে দলাই মলাই করে দেয়, কেউ স্নানের পর 


৬৯৭ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কপালে ও বাহুতে চন্দন মাখায়, ছোট ছোট মন্দিরের সামনে দাঁড়িয়ে পুরোহিত-পাণ্ডারা পুণ্য বিক্রি 
করার জন্য হাঁকাহাঁকি করে । এ ছাড়া রয়েছে ফিরিওয়ালা ও ভিখারি। স্নানপর্ব চলে বেলা 
তিনটে-চারটে পর্যন্ত, তারপর আসেন কথক ঠাকুররা, তারা রামায়ণ-মহাভারতের কাহিনী শোনান । 
বই দেখতে হয় না, সব তাঁদের কণ্ঠস্থ, এবং যে-যত নাটকীয়তা আনতে পারেন, তাঁর কাছে তত 
শ্রোতা জমে । কোথাও কোথাও বসে কীর্তন গানের আসর । নৌকো ভ্রমণে যায় অনেক যাত্রী । 
গঙ্গাবক্ষ থেকে বারাণসীর প্রাসাদমালা ঘাটের সিঁড়িগুলির দৃশ্য ভারী চিত্তহারী । বিলাসীদের বজরাও 
অগুস্তি । দূরে দেখা যায় রামনগর প্রাসাদের আলো । 

ভূমিসূতাকে ভরত প্রথম দেখতে পেল এক সকালবেলা । সে বসেছিল মণিকর্ণিকাঘাটের 
সিঁড়িতে, পাশের শ্মশানে চিতা জ্বলছে, সে চেয়েছিল সে দিকে । স্ত্রী-পুরুষের স্নানের জন্য পৃথক ঘাট 
নেই। এখানে আবু রক্ষার জন্য কেউ ব্যস্ত নয়। এক জায়গায় বেশ কয়েকজন রমণী অবগাহন 
করছিল, তাদের মধ্য থেকে তিনজন এক সময় ওপরে উঠে এল । যাদের কাছাকাছি বাড়ি, তারা 
বাড়িতে গিয়েই কাপড় ছাড়ে, কেউ কেউ সিক্ত বস্ত্রেই পুজো দিতে যায় । 

সেই তিনজনের দিকে একবার তাকিয়েই ভরতের বুক ধড়াস ধড়াস করতে লাগল । ওদের মধ্যে 
যেজন যুবতী, সে ভূমিসুতা নয় ? নিশ্চিত ভূমিসৃতা । ভিজে শাড়ি শরীরে লেপ্টে আছে, এই অবস্থায় 
নারীদের দিকে চেয়ে থাকা অশোভন, তাই ভরত সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়েছে । এখন কি সে 

ডাকবে ? এখন কথা বললে যদি নির্লজ্জতা মনে হয় ? না, উচিত নয় । 

সেই তিন রমণী এদিকেই আসছে । ভরত যদি মুখ ফিরিয়ে থাকে, কথা না বলে, তা হলে কি 
ভূমিসূতা মনে করবে যে সে ইচ্ছে করে ভূমিসৃতাকে চিনতে চাইছে না? সে অপমানিত বোধ 
করবে ? এই দো-টানার মধ্যে কয়েক মুহুর্ত থেকেই ভরত মনস্থির করে ফেলল । সে দ্রুত উঠে পড়ে 
চলে গেল ওপরের দিকে । একটা ঘটি-বাটির দোকানের মধ্যে ঢুকে পড়ে গা-আড়াল দিল । তবু তার 
বুকের স্পন্দন থামে না। ভূমিসৃতা কি তাকে দেখতে পেয়েছে ? যদি দেখে থাকে, তবে নিশ্চয়ই 
ভাববে, ভরত কেন পলায়ন করল ? 

খানিকবাদে ভরত বুঝতে পারল, তার সিদ্ধান্তে ভুল হয়েছে। গঙ্গার ঘাটে সিক্ত বসনা নারীদের 
সঙ্গে অনেকেই কথা বলে । এখানে বিধবা স্ত্রীলোকদের সংখ্যা অগণ্য, তারা যে-বয়েসেরই হোক, 
সায়া-সেমিজ কিছু পরে না, ভিজে শাড়িতে তাদের শরীরের সবকটি রেখা ফুটে ওঠে, তবু তাদের 
হায়া বলে কিছু নেই, সেই অবস্থাতেই তারা দোকানে দাঁড়িয়ে দর-দাম করে । কেউ তা নিয়ে মাথা 
ঘামায় না। পরিচিতা নারীর সঙ্গে তো কথা বলাই যায়, ভরত কেন লজ্জা পেল? 

ভূমিসৃতা অপমানিত বোধ করতে পারে ভেবে সারা দিন বিমর্ষ হয়ে রইল ভরত । 

পরদিন বিকেলেই সে আবার দেখতে পেল ভূমিসৃতাকে । এবারে দশাশ্বমেধ ঘাটে এক কথক 
ঠাকুরের শ্রোতাদের মধ্যে । কথক ঠাকুরটির কণ্ঠস্বর বেশ জোরালো, প্রায় দেড়শো-দুশোজন 
শ্রোতাকে তিনি মন্ত্ৰমুগ্ধ করে রেখেছেন । এখানে নারী ও পুরুষরা পৃথক ভাবে বসে । ভূমিসৃতা বসে 
আছে অনেক স্ত্রীলোকের মাঝখানে । তার দৃষ্টি আকর্ষণ করা শক্ত । ভরত অপেক্ষা করতে লাগল । 

আসর যখন ভাঙল, তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। রাবণ সন্ন্যাসী বেশে এসেছে সীতাহরণ 
করতে, ইনিয়ে বিনিয়ে সে ভিক্ষা চাইছে, কিন্তু লক্ষ্মণের গণ্ডি সে পেরুবে না । সীতাও আসবে না 
গণ্ডির বাইরে | সন্ন্যাসীকে ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দিলে কতখানি পাপ হয় তা সবিস্তারে বলে গেল 
রাবণ, শেষ পর্যন্ত দুর্বল হয়ে গিয়ে সীতা এক পা এক পা করে এগিয়ে আসছে গণ্ডি রেখার দিকে । 
এই পৰ্যন্ত বলেই থেমে গিয়ে কথক ঠাকুর হাতজোড় করে বললেন, বাবাসকল, মাঠাকরুণরা, অদ্য 
এখানেই সমাপন করি, আবার কাল হবে । অধমকে অনুমতি দিন, বাকিটা আগামীকাল শোনাব ! 

কথক ঠাকুরটি ভালই নাটক জানেন, সব শ্রোতাকে কাল আবার আসতেই হবে । সকলে উঠে 
দাঁড়িয়ে একটি-দুটি পয়সা দিল পেতলের থালায় । ভরত তখনও ভূমিসৃতাকে ডাকতে পারল না । 
কারণ সে আর চারজন বিভিন্ন বয়সী মহিলার সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে । আবার 
রাজ্যের লজ্জা পেয়ে বসল ভরতকে । গতকাল সকালে সে কেন ভূমিসূতার সঙ্গে কথা বলেনি, সেটা 


৬৯৮ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


তাকে বুঝিয়ে বলতে হবে, কিন্তু অন্যদের সামনে সে পারবে না । 

খানিকদূর গিয়ে অনা মহিলারা নিশ্চয়ই যে-যাব ঘাড়ির দিকে চলে যাবে, ভরত একটু দূরে থেকে 
ওদের পিছু নিল। ওরা আপন মনে গল্প করতে করতে চলেছে বাঙালিটোলার দিকে । অন্যদের 
বিদায় নেবার নাম নেই । সে বুঝতে পারছে যে এখানে যদি দ্বারিকা থাকত, তা হলে এক ধমক দিয়ে 
বলত, স্টুপিড, যা, দৌডে যা, ভূমিসৃতার সামনে গিয়ে দাঁড়া, তা হলেই অন্য মেয়েলোকগুলো হটে 
যাবে । কিন্তু ভরত কিছুতেই সঙ্কোচ কাটাতে পারছে না । 

পাশাপাশি দুটি বাডির একটির দরজা দিয়ে তিনজন রমণী ঢুকে গেল, অন্যটিতে ভূমিসৃতার সঙ্গে 
একজন । আজ আর ভবতের ততটা অপরাধ বোধ হল না। ভূমিসূতার বাড়ি তো চেনা হয়ে 
গেল । এব পব একদিন এসে অনাযাসে দেখা করা যাবে । আজ রাত হয়ে গেছে । কিংবা কাল 
বিকেলে ভূমিসৃতা ওই কথক ঠাকুরের কাছে যাবেই, তখন জড়তা কাটিয়ে ভরত নিশ্চিত ওর সঙ্গে 
কথা বলবে । 

পবদিন সকালে বিষ্ণুপদ তাকে লুচি ও কুমড়োর ছক্কা খাওয়াতে খাওয়াতে বলল, কাশীর ধারে 
কাছে কত দর্শনীয় স্থান আছে, আপনি কিছু দেখবেন না ? বাবু যদি বলেন, আমি সঙ্গে নিয়ে যেতে 
পারি । আমি অনেকের গাইডের কাজ করেছি । হিস্ট্রি, জিওগ্রাফি সব জানি । 

এই বাকাবাগীশ লোকটির সঙ্গে ভরতের ভ্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবে সারনাথ জায়গাটি 
দেখে আসা যেতে পাবে । সে একাই যাবে, বেশি দূর নয় । বিকেলে কথকতা শুকর আগেই ফিরে 
আসবে । 

ভরত একটা একী গাডি ভাড়া নিল। বড বড় টাঙ্গা গাড়িগুলো একসঙ্গে অনেক যাত্রী নিয়ে 
যাচ্ছে, তা দেখে ভরতের মনে পড়ল তাব গৌহাটি থেকে শিলং যাত্রার কথা । ব্যামফিল্ড ফুলারের 
পেছনে কতই ছোটাছুটি কবতে হযেছিল, তার চুলের ডগাও স্পর্শ করা গেল না, মাঝখান থেকে ভরত 
প্রায় মরতে বলেছিল । ওই ভাবে প্রাণ দিলে তার প্রাণদান বৃথা হত । চাপেকর ভাইরা সাহেবদের 
মেবে তাবপর মবেছে । 

সারনাথে প্রচুর খোঁডারখুডির কাজ চলছে ৷ এক একটা টিবির তলা থেকে পাওয়া যাচ্ছে নতুন 
নতুন সঙ্বাবাম । আজ খুব চড়া রোদ, শোলার টুপি মাথায় দিয়ে কয়েকজন সাহেব তদারকি করছে 
খনন কার্ষের | দর্শনার্থী এসেছে অনেক, তাদের মধ্যে নারীর সংখ্যা খুবই কম, শিশুরা রয়েছে, তারা 
ছোটাছুটি করছে চর্তৃদিকে । 

ভরত অন্যদের সংস্পর্শ এড়িয়ে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখল । এখনও বেশি হাঁটলে বা অনেক সিঁড়ি 
ভাঙলে তাব ক্লান্ত লাগে । মূল স্তূপটি থেকে অনেকখানি দূরে সে একটা ঝাঁকড়া পিপুল গাছের 
তলায় বসে বিশ্রাম নিতে লাগল । 

এই স্থানে গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রচার করেছিলেন | তিনি ঠিক কোথায় বসতেন £ ভরত কল্পনা 
করার চেষ্টা করল । হয়তো এবকমই একটি বৃক্ষতলে পাথরের বেদিতে বসে থাকতেন বুদ্ধ । তাঁকে 
ঘিবে থাকত শিষ্যমণ্ডলী ' বুদ্ধেব কথা ভাবলেই ভরতের খুব বিস্ময় লাগে এই জন্য যে, কতকাল 
আগের কথা, প্রায় আডাই হাজার বছর, তখনও সক্রেটিস আসেননি, যিশু আসেননি, মানব সভ্যতার 
ভাল করে বিকাশ হয়নি । সেই কালেও গৌতম বুদ্ধ এত সূল্ষ্ম দর্শনের অধিকারী হলেন কী করে? 
কী করে চিন্তা করলেন এমন এক ধর্মের কথা, যাতে ঈশ্বরের স্থান নেই ? তখনও এই ভারতে কোনও 
বিদেশি আক্রমণ হয়নি, হয়তো শান্তি ছিল, সমৃদ্ধি ছিল, তাই জ্ঞানের চচ অত উন্নত হয়েছিল । 

ভাবতে ভাবতে এক সময় ঘুমে চক্ষু টেনে এল তার । গাছের তলায় অনেকখানি ছায়া, বাতাস 
বইছে, ঘুমটি বেশ গাটই হল । মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল, তাতেও তার ঘুম ভাঙল না। 
গাছটির ঘন পাতার ছাউনিব জন্য তার গায়ে বেশি বৃষ্টি পড়েনি, তবু কিছু ছাঁট তো লেগেছে, তাও সে 
টের পায়নি । গত রাতে অনেকক্ষণ সে ভূমিসৃতার কথাই ভেবেছে, ভাল ঘুম হয়নি, তার মাথায় 
অনেক ঘুম জমে ছিল । 

ভরত যখন জেগে উঠল, তখন বিকেল হয়ে সূর্য ঢলে পড়েছে । অন্ধকার নামতে আর বেশি 


৬৯৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


দেরি নেই । চর্তুদিক একেবারে শুনশান | দর্শনার্থীরা কেউ নেই, শ্রমিকরাও নেই। বৃষ্টির সময়ে 
সকলে নিশ্চয়ই চলে গেছে। সামনের রাস্তায় এসে ভরত আরও বিস্মিত হল । এখানে কয়েকটি 
দোকানপাট ও একটি ভাতের হোটেল ছিল, সব বন্ধ । দর্শনার্থীরা চলে গেলে আর কেউ থাকে না। 
টাঙ্গা বা একীও নেই । ভরত এখন ফিরবে কী করে ? সব কি মন্ত্র বলে উপে গেল ? 

দুপুরে কিছু খায়নি, সে উদরে যথেষ্ট ক্ষুধা টের পাচ্ছে। তার চেয়েও তার মন খারাপ লাগছে এই 
জন্য যে কথকতার আসরে সে পৌঁছতে পারবে না। আজও ভূমিসূতার সঙ্গে কথা হবে না। 

বিষণ্নভাবে সে হাঁটতে শুরু করল । এই শরীর নিয়ে আট-দশ মাইল পথ তার পক্ষে হাঁটা সম্ভব 
নয়। যদি পথে কোনও গাড়ি পাওয়া যায় । এ দিকে জনবসতি নেই, পথ অতি নির্জন । বিকেলের 
আলো ল্লান হয়ে আসছে আস্তে আস্তে । 

ভরত যত এগোচ্ছে, কোনও গাড়ি-ঘোড়ার চিহ্নও দেখতে পাচ্ছে না । তা হলে এই পথের ধারেই 
আজ রাত কাটাতে হবে । এই ভেবে যখনই সে এক স্থানে বসার উপক্রম করল, তখনই শুনতে পেল 
একটা শব্দ । টাঙ্গা বা একা নয়, মোটর গাড়ি । ধুলো উড়িয়ে আসছে । মোটর গাড়ি মানেই ধনী 
ব্যক্তিদের ব্যাপার, সে গাড়ি নিশ্চয়ই ভরতকে নেবে না। তা ছাড়া গাড়িটা আসছে কাশীর দিক 
থেকে । 

গাড়িটা কাছাকাছি আসতেই ভরত রাস্তার একধার ঘেঁষে দাঁড়িয়ে পড়ল । গাড়িটা আসছে পথের 
বাম দিক ধরে, ভরত দাঁড়িয়েছে ডান দিকে, তবু গাড়িটা যেন হঠাৎ তার দিকে মুখ করে ছুটে আসতে 
লাগল | সত্যিই তাই । গাড়িটা তাকে চাপা দেবে নাকি ? 

ভরত দৌড়ে চলে গেল রাস্তার বিপরীত দিকে | সঙ্গে সঙ্গে গাড়িটাও সেদিকে ঘুরে এল । ইচ্ছে 
করে তাকে চাপা দিতে চাইছে । আবার মৃত্যু ধেয়ে আসছে তার দিকে ? কেন ? কে আছে এই 
গাড়িতে ? এ কি কোনও কৌতুকপ্রবণ মানুষের নিষ্ঠুর খেলা ? এই জনশূন্য পথে ভরতকে গাড়ি চাপা 
দিয়ে হত্যা করে গেলে কেউ কিছু টেরও পাবে না। কিন্তু কেন ? ভরত তো কারুর কাছে কোনও 
অপরাধ করেনি । 

রাস্তার দু'পাশে পাথুরে টিলা, তা বেয়ে ওঠার সময় নেই । গাড়িটা মাতালের মতন এদিক ওদিক 
করতে করতে তেড়ে আসছে তাকে, ভরত প্রাণভয়ে ছুটল, তার পায়ে বেশি জোর নেই, জোরে সে 
ছুটতে পারবে না বেশিক্ষণ । এক জায়গায় পাথরের একটু ফাঁক, সেখানে একটা জলাশয়, ভরত তার 
মধ্যে লাফ দিয়ে পড়ল | গাড়িটা এঁকে বেঁকে এগোচ্ছে সামনের দিকে, কে যেন ভেতর থেকে 
চিৎকার করে কী বলছে । একটু পরেই গাড়িটা একটা বড় পাথরের চাঁইয়ে প্রচণ্ড ধাক্কা মেরে এক 
দিকে কাত হয়ে গেল । 

ভরত একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এবারেও বেঁচে গেলাম তা হলে ? এক সময় গাড়িটা খুব 
কাছে এসে গিয়েছিল, দৌড়তে দৌড়তে একবার পিছু ফিরে দেখেছিল, গাড়ির সামনেটা যেন একটা 
হিংস্র রাক্ষসের মুখের মতন, দু’ পাশে দুটি জ্বলন্ত চোখ, আর কয়েক মুহুর্তের মধ্যে তাকে গ্রাস 
করবে ! ভূমিসৃতার সঙ্গে আর দেখা হবে না। 

আস্তে আস্তে ভরত সেই পানাভরা পুকুরটি থেকে উঠে এল । শরীর এখনও থরথর করে 
কাঁপছে । তাকে নিয়ে মৃত্যুর এ কী ছেলেখেলা ! 

শ খানেক গজ দূরে গাড়িটা কাত হয়ে আছে, কৌতৃহলী হয়ে ভরত গুটিগুটি সেদিকে এগিয়ে 
গেল। ভেতর থেকে কার যেন ক্ষীণ কাতর স্বর শোনা যাচ্ছে। মৃত্যুপথযাত্রীর কান্নার মতন । 
তাকে মারতে এসে কেউ নিজেই নিহত হল ? ভরত দেখতে চায় সেই অজ্ঞাত আততায়ীর মুখ । 

কাছে এসে দেখল, গাড়ির চালক ছাড়াও আর একজন রয়েছে পাশে | সেই পাশের লোকটি 
কোনও সাড়া শব্দ করছে না, গাড়ির চালকটি গোঙাচ্ছে, তার শরীর রক্তাক্ত । দু'জনেরই সন্ত্রাস্ত 
ব্যক্তিদের মতন পোশাক | তার মধ্যে চালকটিকেই বেশি পদমযদাসম্পন্ন মনে হয়, তার গলায় তিন 
ছড়া খাঁটি মুক্তোর মালা ন্লান আলোতেও বোঝা যায়। স্টিয়ারিং-এর ওপর রাখা হাত দুটিতে 
অনেকগুলি আংটি । 


৭০০ 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কোনওরকমে দরজাটা খুলে ভরত প্রথমে পাশের লোকটিকে তুলে এনে পথের ওপর শুইয়ে 
দিল। এর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই, নিশ্বাস পড়ছে, মনে হয় জ্ঞান হারিয়েছে । 
চালকটিকে বার করা শক্ত হল, তার বুকে জোর আঘাত লেগেছে, সারা বুক রক্তে মাখামাখি, নাক 
দিয়েও রক্ত পড়ছে । ভরত তাকে পাঁজা কোলা করে তুলে আনল, তারপর শুইয়ে দেবার আগে, তার 
মুখের দিকে তাকিয়ে, ভরত অনড় হয়ে গেল। এ কার মুখ ? কোনও ভুল নেই, এ তো ত্রিপুরার 
মহারাজ রাধাকিশোর মাণিক্য ! রক্তের সম্পর্কে তার ভাই । 

রাধাকিশোর গাড়ি চাপা দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল ? কেন ? ত্রিপুরা রাজ্যের সঙ্গে অস্তত 
কুড়ি বছর ভরতের কোনও সম্পর্ক নেই। এর মধ্যে সে-রাজ্যের কেউ তাকে দেখেনি, সে ত্রিপুরার 
কোনও ক্ষতি করেনি, তবু কেন এতগুলি বছর ধরে রাধাকিশোর তার ওপর জাতক্রোধ পুষে 
রেখেছে ? কী সেই বহস্য ৷ 

হঠাৎ ভরতের শরীরটা যেন জ্বলে উঠল । এখুনি রাধাকিশোরের গলা টিপে সে খুন করে 
প্রতিশোধ নিতে পারে । পাশের লোকটার মাথায় একটা পাথর দিয়ে ছ্যাচা মারলে আর জ্ঞান ফিরে 
পাবে না। সব শেষ হয়ে যাক ! বিনা দোষে ওরা তাকে হত্যা করতে চেয়েছে । ওদের জন্যই তার 
সারাটা জীবন বিড়ম্বিত, বারবার সে দেখতে পায় মৃত্যুর উদ্যত থাবা । এবার সে কেন ঘুরে দাঁড়াবে 
না ? সে কেন প্রতিশোধ নেবে না? 

কোনও মৃত্যুপথযাত্রীকে খুন করার মনোবৃত্তি নিয়ে ভরত জন্মায়নি ৷ শিক্ষা-দীক্ষায় পরিশ্রুত 
হয়েছে সে, রাজকীয় নিষ্ঠুরতা তার নেই । প্রতিশোধের কথা একবার মনে আসে মাত্র, তা আসে বুক 
ভরা অভিমান থেকে ৷ রাধাকিশোরকে ঘাসের ওপর শুইয়ে দিয়ে ভরত ছুটে গিয়ে পুকুর থেকে 
আঁজলা ভরে জল নিয়ে এল । 

পাশের লোকটি এর মধ্যে জ্ঞান ফিরে পেয়ে উঠে বসেছে । তার বিমূঢ় অবস্থা এখনও কাটেনি । 
এবার ভরত ওকেও চিনতে পারল । মহিম ঠাকুর, সে আগের বাজা, ভরতের পিতার দেহরক্ষী ও 
বিশেষ অনুগত অনুচর ছিল । এই মহিম নিশ্চয়ই সব জানে । ূ 

মহিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কী হল ? কী হয়েছে? আকসিডেন্ট । মহারাজ কোথায়, 
মহারাজ নেই ? 

ভরত অঙুলি নির্দেশ কবে বলল, ওই যে ! বেঁচে আছেন এখনও । 

মহিম আর্তনাদ করে বলে উঠল, কী সর্বনাশ । আমি কত করে বারণ করেছিলাম, এখন কী 
হবে ? মহারাজাকে কী করে নিয়ে যাব ? 

তারপর ভরতের হাত জড়িয়ে ধবে বলল, ও মশাই, আমাদের বাঁচান । ইনি কে জানেন, যে-সে 
লোক নন, ত্রিপুরাব মহারাজ, এর প্রাণ বাঁচাতেই হবে । 

ভরত রাধাকিশোবের রক্ত ঢাকা চোখদুটি ধুইয়ে দিতে দিতে বলল, এঁকে আগেই চিনতে 
পেরেছি । কিন্তু একটা কথা বলুন তো, আপনারা আমাকে মারতে চেয়েছিলেন কেন ? আমাকে কি 
আপনারা চেনেন ? 

মহিম বলল, মারতে চেয়েছিলুম ? না, না ! ও হ্যা, হা, আপনি আর একটু হলে চাপা পড়তেন, 
ঠিকই, মহারাজ নতুন শাড়ি চালানো শিখছেন, সামলাতে পারেননি, কিংবা কোনও যন্ত্রের গলদ 
হয়েছে, উনি গাডিটা থামাতে পাবছিলেন না । আপনাকে মারতে চাইব কেন ? কেউ কি শুধু শুধু 
কোনও মানুষকে মারতে চায় ? আপনাকে তো চিনিই না। এর আগেও একটা গাছে ধাকা 

ভরত বলল, ওকে এক্ষুনি নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে, ডাক্তার দেখাতে হবে, কিন্তু নেবেন 
কীসে। 

মহিম বলল, আপনি ভাই দয়া করে একটা ব্যবস্থা করুন। আমার এখনও মাথা ঝিমঝিম করছে, 
উঠে দাঁড়াতে পারছি না । 

ভরত বলল, এখন গাড়ি কোথায় পাই । যত তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা যায়... এত রক্ত 


৭০১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বেরিয়েছে । 

রাধাকিশোরের গোঙানি থেমে গেছে, তাতে আরও ভয় হয়। 

মহিম মাথা চাপড়াতে চাপড়াতে বলল, এত করে নিষেধ করেছিলাম, কিছুতেই শুনলেন না। 
গোঁয়ারের মতন জেদ করে গাড়ি নিয়ে বেরিয়ে এলেন । নিজে গাড়ি চালাবেন, ভাল করে 
শেখেননি । আপনি মহারাজাকে চেনেন বললেন, আগে দেখা হয়েছে বুঝি ? 

ভরত বলল, না, সে ভাবে নয় । রাজা-মহারাজদের লোকে যেমন দূর থেকে দেখে, সেই রকম । 

ভরত আর একবার এক আঁজলা জল এনে রাধাকিশোরের মুখে ঢেলে দিল । তাতে কিছু ফল হল 
না। এখনও প্রাণ আছে, শরীরটা মৃগী রোগীর মতন মাঝে মাঝে জোরে কেঁপে উঠছে । 

ভরত মহিমকে বলল, আপনি তা হলে মহারাজের কাছে বসুন । আমি দেখি যদি কোনও গাড়ি 
জোগাড় করা যায় । 

সৌভাগ্যবশত খানিকদূর এগিয়ে একটা টাঙ্গা পাওয়া গেল । পথের বাঁকে টাঙ্গাটা একটা! গলিপথে 
ঢুকে পড়তে যাচ্ছিল, ভরত ছুটে গিয়ে টাঙ্গাওয়ালার হাত চেপে ধরল । সে টাঙ্গায় একজন যাত্রী 
আছে, তার কাছে কাকুতি মিনতি করে রাজি করিয়ে টাঙ্গাটির মুখ ফেরানো হল । 

আগের যাত্রীটি বসল সামনে, মহারাজাকে শুইয়ে দেওয়া হল পেছনের মালপত্র রাখার জায়গায়, 
দু' পাশে বসল মহিম আর ভরত | মহিম টাঙ্গাওয়ালাকে বলল, যত টাকা লাগে দেব, তুমি ভাই খুব 
জলদি আমাদের বেনারস পৌছে দাও । 

ভরতের হাত জড়িয়ে ধরে সে আবার বলল, ভগবান আপনাকে পাঠিয়েছেন । আপনি না থাকলে 
কী যে হত, আমরা কেউই বাঁচতাম না । মহাশয়ের নামটি জানতে পারি কী ! 

ভরত বলল, একেই বলে বোধ হয় নিয়তি ! আমার নাম শুনে আর কী করবেন । বলতে গেলে 
মিথ্যে নাম বলতে হবে | 

মহিম চমকিত হয়ে এক দৃষ্টিতে ভরতের মুখের দিকে চেয়ে রইল । আত্মগত ভাবে বলল, চেনা 
চেনা লাগে যেন, মুখের আদলে মিল আছে, আপনি কি ত্রিপুরার লোক ? 

ভরত বলল, মহিমদাদা, আমি ভরত । মনে আছে কি আমার কথা ? 

জুকুঞ্চিত করে মহিম বলল, ভরত ? মানে, কোন ভরত ? 

তারপরই উচ্ছৃসিত ভাবে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি সেই ভরত ? এতদিনে তোমার সন্ধান 
পেলাম, তাও এইভাবে, এই সময়ে ? তোমার কথা প্রায়ই আমরা বলি । সেইজন্যই মনে হচ্ছিল, 
পরলোকগত মহারাজের সঙ্গে মুখের কিছুটা মিল আছে। তুমিও তো রাজকুমার ! 

ভরত বলল, না, আমি রাজকুমার নই । আমি কাছুয়ার সন্তান । আমার কোনও বংশ পরিচয় 
নেই ! 

মহিম বলল, তাও কি হয় ? পিতার পরিচয়েই সন্তানের পরিচয় । স্বর্গত-মহারাজ বীরচন্দ্ 
মাণিক্যের রক্ত বইছে তোমার শরীরে । আগরতলায় এখনও সবাই জানে, ভরত নামে একজন 
রাজকুমার নিরুদ্দেশ হয়ে গেছে । আশ্চর্য না, কী আশ্চর্য ! ভাইয়ের হাতে ভাইয়ের প্রাণ রক্ষা পেল ! 

ভরত ঈষৎ শ্রেষের সঙ্গে বলল, একটু এদিক হলে সেই ভাইয়ের হাতে এই ভাইয়ের প্রাণটাও 
যেতে পারত ! বেঁচে গেছি শুধু এই জন্য যে আমার কপালে এখনও মৃত্যু লেখা নেই। মহারাজ কি 
আরও কারওকে চাপা দিয়েছেন নাকি ? 

মহিম বলল, টাকটুক লেগেছে কয়েক জায়গায়, কিন্তু মানুষ মরেনি । যন্ত্রপাতির ব্যাপার, কখন কী 
হয় বলা তো যায় না। নিশ্চয়ই হঠাৎ ব্রেকটা বিগড়েছে। হল কি জানো, আমাদের যে-ড্রাইভার, 
কাল রাত থেকে তার ধুম জ্বর ৷ বিকেলে মহারাজের শখ চাপল গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরুবেন, 
তাই নিজেই চালাতে লাগলেন । রাজা-রাজড়ারা মানুষের ওপর হুকুম চালাতে পারেন, কিন্তু যন্ত্র কি 
হুকুম মানে ? ভরত, শুধু তোমার প্রাণ কেন, আমার প্রাণটাও তো যেতে বসেছিল ! আমি অনবরত 
দুগনাম জপেছি। মা ব্রিপ্রেশ্বরী আমায় বাঁচিয়েছেন । এখন মহারাজকে যদি ... 

দু'জনেই সংজ্ঞাহীন রাধাকিশোরের দিকে তাকাল । রাজাদের কত গাড়ি-ঘোড়া থাকে, কত 


৭০২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


হুকুমের চাকর থাকে, কুসুম-কোমল, দুশ্ধফেননিভ শয্যায় শোওয়া অভ্যেস, সে রকম একজন রাজা 
এখন পড়ে আছে টাঙ্গার পেছনে বেওয়ারিশ লাশের মতন, গর্তবুল রাস্তায় টাঙ্গাটা মাঝে মাঝে 
লাফিয়ে উঠছে, তাতেও রাজার শরীরে কোনও স্পন্দন নেই, শুধু নাক দিয়ে এখনও রক্ত গড়াচ্ছে । 

মহিম ফুঁপিয়ে কেঁদে উঠল এতক্ষণ বাদে । 

এই অবস্থাতেও ভরতের মনে পড়ল, আজ আর কথক ঠাকুরের আসরে পৌঁছনো যাবে না। 
দেখা হবেনা রসঙ্গে। 

রাজবাড়িতে ৫ পর দারুণ শোরগোল পড়ে গেল। বাড়িতে অনেক লোক, সকলেই 
মহারাজের জন্য উদ্বিগ্ন ছিল, সেই মহারাজ ফিরে এলেন মুমূর্ষু অবস্থায় । 

রাধাকিশোর মাণিক্য এমনিতে ধীর স্থির মানুষ, কখনও কোনও খেলাধুলোতেও উৎসাহ দেখাননি, 
শুধু ইদানীং এই মোটর গাড়ি নিয়ে শিশুর মতন মেতে উঠেছিলেন । এ খেলা তাঁর মানায় না, তাই 
এমন নির্মম পরিণতি । 

ধরাধরি করে রাধাকিশোরকে দোতলার একটি কক্ষে শুইয়ে দেওয়া হল। শহরের খ্যাতনামা 
দু'জন চিকিৎসককে নিয়ে আসা হল প্রায় জোর করেই । মহারাজের যা অবস্থা তাতে আজ রাতটাও 
কাটবে কি না বলা যায় না। বুকের বেশ কয়েকটা পাঁজরা ভগ্ন হয়েছে । 

কাশীতে ভাল হাসপাতাল নেই, একটিই আছে সরকারি দাতব্য চিকিৎসালয় । ধনী ব্যক্তিদের 
নিজেদের বাড়িতেই চিকিৎসা হর । তবু চিকিৎসক দু'জনের অভিমত, হাসপাতালে অপারেশনের 
ব্যবস্থা আছে, সেখানেই নিয়ে গেলে ভাল হয় । মহারাজের শিয়রের কাছে দণ্ডায়মান রাজপুরোহিত 
তাতে ঘোর আপত্তি জানালেন । স্বাধীন ত্রিপুরা রাজ্যের মহারাজাকে সাধারণ মানুষের ব্যবহার্য 
কোনও চিকিৎসালয়ে নিয়ে যাবার প্রশ্নই ওঠে না। তাঁর আরও অনেক বছর আয়ু আছে, তিনি 
এখানেই সুস্থ হয়ে উঠবেন ৷ অস্তঃপুরের মহিলাদেরও সেই অভিমত । 

মহিম কিছুতেই ভরতকে যেতে দিল না। ভরতের পোশাকও সম্পূর্ণ রক্তাক্ত, এই অবস্থায় সে 
যাবে কী করে ? তাকে জোর করে স্নানের ঘরে পাঠিয়ে এক প্রস্থ পোশাক দেওয়া হল। তারপরেও 
মহিম তাকে বসিয়ে রাখল মহারাজের শয্যার পাশে । 

রাধাকিশোরের জ্ঞান ফেরেনি । তাঁর সবাঙ্গ ধুইয়ে মুছিয়ে, ওষুধ প্রয়োগ করে, ব্যান্ডেজ বাঁধতে 
বাঁধতে পেরিয়ে গেল মধ্যরাত । ভরতের ওপরেও কম ধকল যায়নি, সে নিজেও যে সম্পূর্ণ সুস্থ নয়, 
, তা তো কেউ জানে না এখানে । দৌড়োদৌড়ি করার ফলে তার পেটের ক্ষতস্থানের সেলাইয়ে একটু 
একটু ব্যথা শুরু হয়েছে। তা ছাড়া, তার ঘুম। ঘুমে টেনে আসছে তার চোখ, ঢুলে পড়েছে 
কয়েকবার | এ বাড়িতে সবাই এখনও জেগে আছে, এর মধ্যে তার ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না । 

এক সময় সে মহিমের হাত ধরে অনুনয় করে বলল, আমি এখন বাড়ি যাই । আবার প্রয়োজন 
হলে অবশ্যই আসব । 

মহিম রাজি হল বটে, কিন্তু একলা ছাড়ল না। রাজবাড়ির একটি জুড়িগাড়ি তাকে পৌছে দিয়ে 
এল বাড়িতে । 

পরদিন বিকেলের রোদ পড়ার আগেই জরুরি এত্তালা এল রাজবাড়ি থেকে । এক কর্মচারীর 
হাতে মহিম ঠাকুর চিঠি পাঠিয়েছে, ভরতকে এখুনি একবার আসতে হবে, সে যেন এক মুহুর্তও বিলম্ব 
না করে! 

ভরত একবার ভাবল, তবে কি রাধাকিশোরের অস্তিমকাল ঘনিয়ে এসেছে ? এই সময় সে গিয়ে 
কী করবে? রক্তের সম্পর্কের ভাই চলে যাচ্ছে, কিন্তু ভরত কোনও টান অনুভব করছে না। 
রাজপরিবারের সকলে কান্নাকাটি শুরু করবে, ভরত তো তাদের কেউ না! 

তবু এমন পত্র প্রত্যাখ্যান করা যায় না। একবার ভদ্রতার স্তরে উন্নীত হলে, মানুষ ভদ্রতার 
ক্রীতদাস হয়ে যায় । অনিচ্ছাসত্বেও ভরত পোশাক পরে তৈরি হয়ে নিল । 

রাজবাড়িতে এসে দেখল অন্য চিত্র । দাস-দাসী, দ্বারবানরাও উৎফুল্ল । মহারাজের অবস্থার 
আশাতীত উন্নতি হয়েছে । তার জ্ঞান ফিরে এসেছে তো বটেই, তিনি খানিকটা সুরুয়া খেয়েছেন, 


৭০৩) 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কথা বলেছেন অনেকের সঙ্গে । রাজপুরোহিতের কথাই সত্য হয়েছে, মহারাজ এ যাত্রা বেঁচে 
যাবেন। 

মহিম ঠাকুর ভরতকে নিয়ে এল রাজকক্ষে । চিকিৎসকরা এখন নেই, ঘর ভর্তি অনেক মানুষ, 
তার মধ্যে কয়েকজন নানা বয়সী মহিলাও রয়েছেন । সম্ভবত কয়েকজন রাধাকিশোরের পত্নী, 
কয়েকজন মাতা ও বিমাতা । অন্য পুরুষদের সামনে এই মহিলারা থাকেন না, কিন্তু এর মধ্যে নিশ্চিত 
ভরতের পরিচয় সকলকে জানানো হয়েছে । সে একজন রাজকুমার, তার কাছে আবু রক্ষার 
প্রয়োজন নেই । 

ভরত এক মুহূর্তের জন্য ভাবল, এই মহিলাদের মধ্যে মনোমোহিনীও আছেন নাকি ? এতদিন পর 
ভরত তাঁকে দেখলে চিনতেও পারবে না। সে শুনেছে, বৈধব্য বরণের আগে মনোমোহিনী 
অনেকগুলি সম্তানের জননী হয়েছেন । 

মহারাজের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে একটি বালিকা, তিনি তাঁর সঙ্গে মৃদুস্বরে কথা বলছেন । 
মহিম ভরতকে কাছে টেনে নিয়ে গিয়ে বলল, মহারাজ, এই দেখুন, ইনিই কুমার ভরতচন্দ্র । 

মহারাজ তার একটা হাত দুর্বলভাবে তুলে বললেন, ভাই-__ 

মহিম বলল, মহারাজ, কাল এঁর জন্যই আমরা রক্ষা পেয়েছি । ইনি না থাকলে যে কী হত! 

ভরতের চোখে ভেসে উঠল গতকাল সায়াহ্ছের সেই দৃশ্য । হিংস্র দানবের মতন গাড়িটা তেড়ে 
আসছে তার দিকে, সে প্রাণ ভয়ে ছুটছে। যন্ত্রের দোষ ? 

মহারাজ বললেন, আমি সব শুনেছি । তুমি আমাকে বাঁচিয়েছ। আমার হাতখানি ধরো । 
তোমার কথা আমরা প্রায়ই বলি__ 

ভরত সেই হাত স্পর্শ করল । 

মহারাজের চক্ষু দুটি জলে ভরে গেল । তারপর মাথাটা তোলার চেষ্টা করে বললেন, শশীমাস্টার, 
শশীমাস্টার বলেছিল, আমি তোমাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছিলাম । মিথ্যা, মিথ্যা ! মঙ্গলময় 
ঈশ্বর জানেন, এমন পাপের কথা আমি কখনও মনেও স্থান দিইনি । আজও যদি আমি মিথ্যা বলি, 
তবে যেন আমার নরকেও স্থান না হয় । গীতা নিয়ে এসো, আমি গীতা ছুঁয়ে বলব 

কয়েকজন একসঙ্গে বলে উঠল, মহারাজ, অত উত্তেজিত হবেন না । আপনি শান্ত হন। 

মহিম বলল, সবাই জানে, আপনি কখনও মিথ্যা বলেন না। সেই ঘটনার অনেক তদন্ত করেছি 
আমরা, কোনও সদুত্তর পাইনি । 

মহারাজ বললেন, তুমি আমার ভাই, আমাদেরই বংশের একজন । 

মহিম বলল, রাজবংশতালিকায় ওঁর নাম উঠে গেছে । 

মহারাজ বললেন, তোমার জন্য তিনশো টাকা মাসোহারা ধার্য আছে। তুমি যখন ইচ্ছে নিতে 
পারো । কথা দাও, তুমি আমার সঙ্গে ত্রিপুরায় যাবে । উজ্জয়ন্ত প্রাসাদে থাকবে আপন অধিকারে । 

এক সঙ্গে এত কথা বলে মহারাজ হাঁপাতে লাগলেন । 

এরকম অবস্থার মধ্যে মুখের ওপর প্রত্যাখ্যান করা যায় না, কিন্তু কথাটা শোনা মাত্র ভরত ঠিক 
করে ফেলেছে, সে কোনও দিনই এই মাসোহারা নেবে না। তার নিজের উপার্জন-যোগ্যতা আছে । 
এতদিন পরে তার রাজকুমার সাজারও বিন্দুমাত্র সাধ নেই। 

রাজপুরোহিত এসে মহারাজাকে কথা বলতে একেবারে নিষেধ করে দিলেন, মহারাজ তবু ভরতকে 
ছাড়লেন না। হাতের ইঙ্গিতে তাকে পালক্কের পাশে বসতে অনুরোধ করলেন । একটা কুরসি আনা 
হল, তাতে উপবিষ্ট ভরতের দিকে মহারাজ তাকিয়ে রইলেন এক দৃষ্টে। ভরতের পক্ষে খুবই 
অস্বস্তিকর অবস্থা । সে যেন একটি বিশেষ দ্রষ্টব্য বস্তু, অবগুঠনের আড়াল থেকে রমণীরাও তাকে 
দেখছে । ভেতরে ভেতরে ক্রমশ বেশি উতলা বোধ করছে ভরত । 

মহারাজ সম্পর্কে আর সকলে আশাবাদী, কিন্তু ভরতের মনে হল, রাধাকিশোর খুব সম্ভবত আর 
ত্রিপুরায় ফিরতে পারবেন না । তাঁর মুখে মৃত্যুর পাণ্ডুর ছায়া । 

প্রায় একঘণ্টা পরে একজন চিকিৎসক আসতেই রমণীরা সকলে কক্ষ ছেড়ে চলে গেলেন । 


৭০৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


ঢিকিৎসককে বসার জন্য ভরত নিজের কুরসিটা ছেড়ে দিল এবং অন্যদের অলক্ষ্যে বেরিয়ে এল 
বাইরে । 

বিকেল শেষ হয়ে গেছে। সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে চারদিকে । ভরত দ্রুত পা চালিয়ে চলে 
এল দশাশ্বমেধ ঘাটে । গঙ্গার ওপরের আকাশের রক্তিমাভা মুছে যাচ্ছে একটু একটু করে । ভরত 
টের পেল তার শরীরটা বেশ হালকা লাগছে । যেন সে একটা অন্ধকার কুঠুরিতে বন্দি ছিল, মুক্তি 
পেয়ে গেছে অকস্মাৎ । তার চক্ষে, ওষ্টে, এমনকী আঙুলের ডগাতেও অপরূপ মুক্তির স্বাদ । 
কীসের মুক্তি ? 

ত্রিপুরার রাজবাড়ির সঙ্গে সে আর সম্পর্ক স্থাপন করবে না। সে জীবন তার জন্য নয় । তবু 
একটা অন্যরকম বোধ তার মাথার মধ্যে কাজ করছে । জন্মভূমি থেকে সে ছিল নির্বাসিত, সব সময় 
যেন মাথার ওপর ঝুলত মৃত্যুদণ্ডাজ্ঞার খাঁড়া । সেইজন্যই কি নানান ছদ্মবেশে মৃত্যু তাকে তাড়া করে 
ফিরেছে এতকাল ! যেন কার অভিশাপ ছিল তার ওপর, আজ সেটা উঠে গেল । 

হয়তো অভিশাপ-টভিশাপ কিছু নয়, সে ছিল রাজপ্রাসাদের কারও ঈর্যা, ক্রোধ, ষড়যন্ত্রের 
শিকার । এরকম তো কতই হয়। তবু ভরত আজ সেইসব কিছু থেকে মুক্ত হয়ে গেছে, এরকম 
একটা অনুভূতি হচ্ছে ঠিকই ! 

কথক ঠাকুরের আসর কি ভেঙে গেছে এর মধ্যে ? সেই চাতালটিতে এসে দেখল, প্রায়ান্ধকারেও 
তিনি দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন, চতুর্দিক ঘুরে ঘুরে ছড়িয়ে দিচ্ছেন কাহিনী । সীতাহরণ পর্ব 
গতকাল শেষ হয়ে গেছে, নিশ্চয়ই অনেকক্ষণ ধরে বলেছেন সবিস্তারে, আজ মাত্র পৌঁছেছেন জটায়ু 
বধে। প্রায় নেচে নেচে এমন আস্ফালন করছেন, যেন নিজেই তলোয়ার চালিয়ে কাটছেন জটায়ুর 
এক একটি ডানা । 

শ্রোতাদের ঠিক মাঝখানে বসে আছে ভুমিসূতা । সে কি রামায়ণের গল্পের টানে একই কথকের 
কাছে আসছে প্রতিদিন ? অথবা সে জানে যে ভরত আসবে এখানে ? এর আগের দু'দিন ভরত লক্ষ 
করেছে যে ভূমিসৃতা গভীর মনোযোগের সঙ্গে কথকতা শোনে, এদিক ওদিক তাকায় না, সে ভরতকে 
দেখবে কী করে ? বাড়ি ফেরার সময়ও সে একবারও চায় না পিছন ফিরে | সে জানে না, অথবা 
জেনেও ভরতের অস্তিত্বকে অবহেলা করে ? 

ভরত কথকতা কিছুই শুনছে না, এক দৃষ্টিতে শুধু দেখছে ভূমিসুতাকে । পাঁচ সাতজনের সমবেত 
সঙ্গীতের সময় শুধু একজনের মুখের দিকে যদি গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করে থাকা যায়, তা হলে 
যেমন সেই একজনের কণ্ঠস্বর আলাদা করে শোনা যায়, সেই রকমই ভরত একমাত্র ভামনৃতাকেই 
দেখতে পাচ্ছে, তার আশেপাশে যেন আর কেউ নেই । এই জনবহুল গঙ্গার ঘাটেই যেন আর কেউ 
নেই, শুধু সে আর ভূমিসূতা । 

গতকাল প্রায় এই সময়ে ভরত মৃত্যুর মুখ থেকে কোনওক্রমে বেঁচেছে। আর দু'এক মুহুর্ত দেরি 
হলে জ্বলত্ত চক্ষুওয়ালা ভয়ঙ্কর রাক্ষসটা তাকে গ্রাস করে নিত। জীবন ও মৃত্যুর মাঝখানে মাঝে 
মাঝে এক চুলের ব্যবধান থাকে । ভরত মরে গেলে ভূমিসূতা হয়তো খবরই পেত না। সে ভাবত 
যে ভরত আবার কাপুরুষের মতন পলায়ন করেছে ! ভরত যে অক্ষত শরীরে আজ এখানে বসে 
আছে, এটা যেন একটা অলৌকিক ঘটনা । 

ভূমিসৃতা উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ভরতও উঠে পড়ল । গৃহমুখী শ্রোতাদের ঠেলে ঠেলে 
এগোতে লাগল ভরত, সে অন্য কারুকে গ্রাহই করছে না। 

আজ ভূমিসুতার সঙ্গে একজনই সঙ্গিনী, একটি সদ্য কৈশোরোস্তীণাঁ তরুণী । ভরত আজ আর 
কোনও দ্বিধা করল না, কাছে গিয়ে বলল, ভূমি, তোমার সঙ্গে আমার একটা-কথা আছে, তোমার কি 
সময় আছে? 

ভূমিসৃতা কয়েক মুহুর্ত নতমুখী হয়ে দাঁড়িয়ে রইল | তারপর সঙ্গিনীটিকে বলল, চারু, তুই একলা 
বাড়ি যেতে পারবি ? একটা এক্কাগাড়ি নিয়ে নে, তোর কাছে পয়সা আছে ? 

চারুবালা বলল, হ্যা, আমি চলে যেতে পারব । আমি বরং আগে গিয়ে রান্নার ব্যবস্থা করি ? 


৭০৫ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মেয়েটি চলে যাবার পর ভরত সিঁড়ি ভেঙে নামতে লাগল । কোথায় একটু বসতে হবে । ঠিক 
কোথায় ? এমন কোনও স্থান আছে, যেখানে প্রাণ খুলে সব রুথা বলা যায় ? এক একসময় সেরকম 
স্থান খুঁজে পাওয়া যায় না সারা বিশ্বে । তবু জলের প্রায় কাছাকাছি, নিরিবিলিতে এক জায়গায় 
সিঁড়িতে বসল ভরত, ভূমিসৃতা তার পাশে নয়, বসল কয়েক ধাপ নীচে । 

তখনি কথা এল না কিছু, বেশ কিছুক্ষণ ওরা নিস্তব্ধ হয়ে রইল । দূরে দূরে কয়েকটা নৌকোয় 
মিটিমিটি আলো জ্বলছে, শোনা যাচ্ছে নদীর জলোচ্ছাস । 

এক সময় ভূমিসূতাই বলল, আপনি এখন কেমন আছেন? 

ভরত বলল, ভাল, বেশ ভাল । ভূমি, তুমি হঠাৎ কাশীতে চলে এলে কেন ? 

লিগা, কোথাও তো কখনও যাইনি, মনে হল, কাশীতে গিয়ে আপনার নামে 
পুজো দিই। 

ভরত জিজ্ঞেস করল, আমিও যে ক'দিন আগে এখানে চলে এসেছি, তুমি জানতে ? আমাকে 
দেখতে পেয়েছ । 

তুমিসূতা বলল, হা । | 

ভরত বলল, আমিও তোমাকে দেখেছি । কথা বলতে পারিনি, কেন জানো 1 শুনলে বোধ হয় 
তোমার বিশ্বাস হবে না । আমি তোমার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলাম । 

ভুমিসুতা কিছু বলল না। তার পরনে একটা সাধারণ ডুরে শাড়ি, মাথার সব চুল খোলা, একটা 
হাঁটু উচু করে তার ওপর থুতনির ভর রেখেছে । আজকের আকাশ পরিষ্কার, এর মধ্যেই অনেক তারা 
ফুটেছে, নদীর তরঙ্গে দোল খাচ্ছে চাঁদ । আকাশের আলোয় ভূমিসুতার মুখের একটা পাশ দেখা 
যাচ্ছে শুধু । 

ভরত জিজ্ঞেস করল, তুমি কেন আমার নামে পুজো দিতে এলে ? দ্বারিকা বলছিল, ওদের এক 
ডাক শুনেই তুমি চলে এসেছিলে । আমার অসুখে প্রাণ ঢালা সেবা করেছ। কিন্তু আমি তোমায় 
কিছুই দিইনি । তোমাকে আমি কিছুই দিতে পারি না। তবু তুমি কেন আমার জন্য পুজো দিতে 
চাও ? 

ভূমিসৃতা খুব নরম গলায় বলল, আপনি দিয়েছেন । 

ভরত বলল, কী দিয়েছি? 

ভূমিসৃতা তার উত্তর না দিয়ে চেয়ে রইল জলের দিকে । 

তা হলে ভূমিসূতা আগেই দেখেছিল ভরতকে । প্রত্যেকবার ? কাল যে ভরত আসেনি, তাও কি 
সে লক্ষ করেছে ? সে অন্য দিকে তাকায় না । তার তৃতীয় চক্ষু দিয়ে খুঁজেছিল ভরতকে ? ভরত যে 
তার সঙ্গে কথা বলেনি, সে জন্য রাগ কিংবা অভিমান হয়নি ওর ? আজ এক কথাতেই ভরতের সঙ্গে 
বসতে রাজি হয়ে গেল । 

ভরত বলল, চুপ করে রইলে কেন ? বলো, কী দিয়েছি আমি তোমাকে ? আমার যে দেবার মতন 
কিছুই নেই । তুমি কত উঁচুতে উঠে গেছ,...আমি ভুল করেছি বারবার... 

ভূমিসৃতা বলল, তবু আমি পেয়েছি । 

ভরত মুখ ঝুঁকিয়ে এনে জিজ্ঞেস করল, কী পেয়েছ ? আমি জানতে চাই । সক সময় আমার 
মনের মধ্যে একটা নিঃস্বতা... 

ভূমিসৃতা বলল, সেই যে একদিন, ভবানীপুরের বাড়ি থেকে আপনি আমায় নিয়ে এলেন, তারপর 
রাস্তায় অনেক হাঙ্গামা হল, আমরা হারিয়ে গেলাম, খুব অন্ধকার ছিল, আমি একটা দোকানের সিঁড়িতে 
বসেছিলাম, আপনি এলেন খুঁজে খুঁজে, আমার একটা হাত ধরে বললেন, আর তোমাকে কখনও 
ছেড়ে যাব না | 

ভরত অস্থিরভাবে মাথা বাঁকিয়ে বলল, আমি তো সে কথা রাখিনি । আমি পারিনি ! আমার 
বুদ্ধিভ্রংশ হয়েছিল ... শশীমাস্টার মশাই যখন এই কথা বললেন, আমার মনে হয়েছিল, তিনি তোমার 
যোগ্য, আমি তোমার মনের কথা বোঝার চেষ্টা করিনি, ছি ছি ছিছি, সে যে তোমার কত অপমান, 


৭০৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


= 7২ সস্তা লিভ সু 
শি ০ 


ন বুঝিনি, যখন চৈতন্যোদয় হল, তখন আর তোমাকে খুঁজে পাওয়া গেল না ! 

ইমিসূতা এবারও কিছু না-বলে একটা আঙুল দিয়ে মাটিতে দাগ কাটতে লাগল । 

আবার কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইল দু'জনে । এরই মধ্যে একজন লোক ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল 
ন। দাপাদাপি করল খানিকটা । 

সেই লোকটি উঠে যাবার পর ভরত বলল, ভূমি, তোমার কাছে আমার আরও কিছু স্বীকার করার 
ছে। আমরা দু'জনে দু'দিকে চলে গেছি। কতগুলো বছর চলে গেল । কতগুলো বছর । 
মাদের যৌবনের অনেকখানি । এর মধ্যে সব সময়েই যে আমি তোমার কথা মনে রেখেছি তা 


, ন! মাঝে মাঝে ভুলে গেছি, আশা হারিয়ে ফেলেছি, ভেবেছি, তোমার সঙ্গে এ জীবনে আর আমার 


দেখা হবে না। তারপর আবার মনে পড়েছে, কষ্টও হয়েছে । তুমি বেঁচে আছ কি না তাও জানতাম 
না । এর মধ্যে একবাব আমি বিয়েও করেছি । কেন জানো ? সেও ওড়িশার মেয়ে, তার মুখের সঙ্গে 


“তামার মুখের একটু মিল ছিল । আমার নিয়তি, সেও বাঁচল না। আমাদের একটি ছেলেও আছে, 


পা কেমন আছে জানি না। বহাল তাকে দেখনি 

হমিসৃতা বলল, কেন তাকে বঞ্চিত করবেন ? এইবার একবার তার কাছে যান । 
থেডেরত বলল, হ্যা, যাব । এখন যেতে পারি | তুমি ... তুমি এতগুলো বছর ... তুমি কেন একা 

6? তুমিও তো জানতে না আমি বেঁচে আছি কি না। অনেকেই বলেছে, তুমি থিয়েটারের নাম 
অধিংঅভিনেত্রী ছিলে, অথচ তুমি কোনও পুরুষ ... কেউ তোমার ... তুমি কারওকেই চাওনি ! কেন 

কে বঞ্চিত করেছ? 
সার্টিমিসুতা বলল, সেই যে আপনি একবার আমার হাত ধরেছিলেন, তারপর আর ... আমার ইচ্ছে 

বনি, আমার মন চায়নি ! 

৪ হঠাৎ মাথাটা তুলে, সোজা হয়ে বসে ভূমিসৃতা বলল, না, ঠিক বলিনি । মন চেয়েছিল । আমি 
ক্কানও পুরুষকে স্পর্শ করিনি, কিন্ত মন দিয়েছিলাম একজনকে | দেবতাকে মানুষ যেমন ভালবাসে, 
সেইরকম আমিও একজন মানুষকে ... 

ভরত বলল, কে তিনি £ তিনি ধন্য ! নাম শুনলে কি চিনতে পারব ? 

ভূমিসৃতা বলল, হাটা । তিনি একজন কবি । রবীন্দ্রনাথ ঠাকুর । 

ভরত বিশ্মিতভাবে একটুক্ষণ তাকিয়ে রইল । তারপর বলল, রবীন্দ্রবাবু ? তাঁর সঙ্গে? সরলা 

ভূমিসূতা বলল, না সেখানে একবারও দেখা হয়নি । 

তারপর একটু থেমে আবার ধীর স্বরে বলল, আর কেউ জানে না, তবু আপনার কাছে স্বীকার 
করতেই হবে, শুধু ভক্তি নয, পুজো নয়, সে ছিল ভালবাসা, তাঁকে আমি মন দিয়েছিলাম, আমার এক 
এক সময় খুব কষ্ট হত, তাঁব লেখা পড়তে পড়তে...তিনি অবশ্য কিছুই জানেন না, তিনি দু'তিনবার 
এসেছেন আমাদের থিয়েটারে, সেখানেই দেখেছি, একটা কথাও হয়নি, সবই শুধু এক দিক থেকে... 

ভরত বলল, রবীন্দ্রবাবু আমারও খুব প্রিয় । কবিদের মন দেওয়া যায় । 

তারপর যেন সে আব কথা খুঁজে পেল না। নদীর দিকে চেয়ে রইল । মুখ তুলে তাকাল 
আকাশের দিকে | নক্ষত্রপপ্জ দেখতে দেখতে আপন মনে বলে উঠল : 


বলতে বলতে হঠাৎই থেমে গেল ভরত। মাথাটা ঝুঁকিয়ে আনল সামনের দিকে | বলল, ভূমি, 
একবার আমার দিকে তাকাও | এ কী, তোমার চোখে জল কেন ? 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৭০৭ 


ভূমিসূতা বলল, হাঁ, চোখে জল এসে যাচ্ছে, কিন্তু আমি কাঁদছি না। 

ভরত বলল, আমার চোখে কেন জল আসে না ? ভেতরটা কি একেবারে শুকিয়ে গেছে ? যারা 
ভালবাসতে পারে, তারাই কাঁদতে পারে | আমার খুব ইচ্ছে করে-_ 

ভূমিসৃতা বলল, পুরুষ মানুষদের কাঁদতে নেই | ভাল দেখায় না। 

ভরত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কতগুলো দিন কেটে গেল, কত বছর, আর কখনও দেখা হবে 
ভাবিনি । এখন মনে হয়, তুমি অনেক দূরের মানুষ, মাঝখানে দুস্তর ব্যবধান... 

ভুমিসূতা বলল, আমি এই তো কাছে বসে আছি... 

ভরত বলল, আমার ভবিষ্যতে কী আছে জানি না। ভূমি, সেই যে অনেক বছর আগে কলুটোলার 
কাছে দোকানের সিঁড়িতে তুমি বসেছিলে, আমি তোমার হাত ধরেছিলাম, তারপর এতগুলো বছর ... 
আজ যদি তোমার হাতটা আবার ধরতে চাই, তুমি দেবে? 

ভূমিসৃতা নিজের ডান হাতের পাঞ্জার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল, প্রায় ফিসফিস করে বলল 
এই হাত, শুধু একজনেরই জন্য 

ডানপাশ ফিরে সে বাড়িয়ে দিল হাতখানি | 

তারপর ওরা হাত ধরে চুপ করে বসে রইল । আর কোনও কথা নেই, সমস্ত কথার প্র 
ফুরিয়ে গেছে। ওরা বসেই রইল । ঘাট ক্রমশ নির্জন হয়ে আসছে। বাতাস বইছে বেশ জে' 
বজরাগুলোও ফিরে যাচ্ছে । সবাই ঘরে ফিরছে । এই দু'জনের যেন কোনও ঘরবাড়ি নেই, বে 
ফিরতে হবে না। এরকম একটি অনস্তকালের দৃশ্য হয়ে ওরা বসেই থাকবে । 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


লেখকের কথা 


আঠারোশো বিরাশি সালে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অতি তরুণ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 
‘ভগ্নহৃদয়' নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় । তখন এই কবি খুবই স্বল্প পরিচিত । জ্োষ্ঠজাতারা 
স্নেহভরে তাঁর কবিতার বই ছাপিয়ে দিতেন । তবু ওই কাব্যগ্রন্থ সুদূর ত্রিপুরা রাজ্যে (বাংলার 
প্রতিবেশী হলেও তখন সুদূরই ছিল) পৌছে গিয়েছিল এবং সেখানকার রাজা বীরচন্দ্র মাণিক্য সেটি 
পাঠ করেছিলেন । রাজার পাটরানি তখন সদ্য-মৃত, তিনি ওই কবিতাগুলি পাঠ করে সাস্ত্বনা 
পেয়েছিলেন এবং দূত মারফত শিরোপা পাঠিয়েছিলেন কবিকে । একজন নবীন কবির পক্ষে এই 
রাজন্বীকৃতি খুবই বিরল ঘটনা এবং এই ঘটনাটি ইতিহাসে স্থান পেয়েছে । আমার উপন্যাস এখান 
থেকেই শুক । 

ত্রিপুরার এই রাজ পরিবারটি সম্পর্কে আমার কৌতূহল ও আগ্রহ অনেক দিনের । ইংরেজ 
অধিকৃত ভাবতবর্ষে অন্যান্য দেশীয় রাজ্যগুলির তুলনায় ত্রিপুরার তফাত ছিল । ত্রিপুরা একটি স্বাধীন 
বাজ্য হিসেবে গণ্য হত । রাজা বীরচন্দ্র মাণিক্য ও তীর উত্তরাধিকারী রাধাকিশোর মাণিক্য বাংলা 
সাহিতা, সঙ্গীত ও সংস্কৃতির বিশেষ অনুরাগী ছিলেন । বীরচন্দ্র মাণিক্য স্বয়ং বাংলা কবিতা ও সঙ্গীত 
রচনা করতেন, তিনি ও তার পুত্র দুজনেই বাংলা সংস্কৃতির প্রসারে বহু রকম পৃষ্ঠপোষকতা করেছেন, 
তাদের বাজকোষ তেমন স্বাস্থ্যবান না হলেও এই ব্যাপারে বহুবার দান করেছেন উদার হস্তে । 
বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ত্রিপুরার বাজার কাছ থেকে সময়মত আর্থিক সাহায্য না পেলে বিদেশে 
আত্মসম্মান রক্ষা করে নিজের কৃতিত্ব প্রমাণ করতে পারতেন কি না বলা যায় না। এই সব কাহিনী 
এখন তেমন সুপবিচিত নয় । এই রাজপরিবার নিয়ে একটি উপন্যাস রচনার চিন্তা আমার মনের 
মধ্যে আস্তে আস্তে দানা বেঁধেছিল ! প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য কয়েকবার ত্রিপূরাতে ঘুরেও 
এসেছি । 'প্রথম আলো’ লেখা আরম্ভ করার কিছু দিন পর আমি বুঝতে পারলাম, শুধুই একটি 
বাজ-কাহিনী গাড়ে তোলা আমার পক্ষে সম্ভব নয় । উপাদানের বড় অভাব, তা ছাড়া রাজা হোক বা 
প্রজা হোক, চরিত্রগুলির বাক্তিজীবনের ঘটনাবলি এবং জীবন সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ফোটাতে না 
পাবলে তা নিছক ইতিহাস হতে পারে, উপন্যাস হয় না । আবার উপন্যাসে ইতিহাসের পটভূমি রক্ষা 
কবতে গেলে কল্পনার মিশ্রণ, আগেকার দিনের গোয়ালাদের দুধে জল মেশানোর মতন, মাত্রা ছাড়িয়ে 
গেলে চলে না। 

এই জাতীয উপন্যাস বচনার সময় আমার কোনও পূর্বকল্লিত ছক থাকে না! মূল একটি বিষয় 
মনের মধ্যে স্থির থাকে, তা ঘিরে গড়ে ওঠে কাহিনী । পরিণতি সম্পর্কেও আমার কোনও ধারণা 
থাকে না। কাহিনীর যেন নিজস্ব একটি গতি আছে, চরিত্রগুলিও যেন নিজেরাই পথ বেছে নেয়, 
সেই ভাবে কাহিনী এগিয়ে যায় । যেমন, ভরত নামে একটি কিশোরের চরিত্র যখন আমি প্রথম 
সন্নিবেশিত করি, সে যে পরে সমগ্র কাহিনীতে একটি অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করবে, তখন তা 
আমি স্বপ্নেও ভাবিনি বলতে গেলে । ত্রিপুরার রাজার সূত্রে যখন রবীন্দ্রনাথের কথা এসে পড়ে, তখন 
মনে হয়েছিল যে তিনিই হবেন এউপন্যাসের নায়ক, তাও সর্বাংশে হয়নি অবশ্য । আমার মূল বিষয় 
আমাদের ইতিহাসের বিশেষ একটি সময় এবং সেই বিষয়ের টানেই আরও অন্যান্য বনু চরিত্র ও 
ঘটনাবলি এসেছে । “সেই সময়’ উপন্যাসে আমি ১৮৪০ থেকে ১৮৭০ সাল পর্যন্ত সময়কে বিধৃত 
করেছি। ‘প্রথম আলো’ উপন্যাসের ব্যাপ্তিকাল দুই দশকের কিছু বেশি, এক শতাব্দীর শেষ ও অন্য 
শতাব্দীর শুরু । “সেই সময়' উপন্যাসের মূল উপজীব্য ছিল সমাজ সংস্কার, তাকে কেন্দ্র করে 


3০৯ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


নানাবিধ দ্বন্দ্ব, বাংলা গদ্য সাহিত্যের আদিকাল, শিক্ষা বিস্তার ও একটি মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, যে 
মধ্যবিত্ত শ্রেণী ইংরেজের অধীনতা থেকে মুক্ত হবার কথা ঘুণাক্ষরেও মনে স্থান দেয়নি । বরং 
সিপাহি বিদ্রোহের সময় ভয় পেয়েছে, তা যে এক ধরনের বিপ্লব তা বোঝেওনি, সমর্থনও করেনি । 
পূর্ববর্তী দীর্ঘকালের অরাজকতার বদলে ইংরেজরা যে শক্তিশালী স্থায়ী সরকার গড়েছিল, বরং তাতেই 
স্বস্তি পেয়েছে। কিছুটা মুক্ত চিন্তার অধিকারী সেই মধ্যবিত্ত শ্রেণী মন দিয়েছে সং | 
পরবর্তী কয়েক দশকের মধ্যেই সেই মানসিকতার দ্রুত পরিবর্তন ঘটে। পাশ্চাত্য শিক্ষার সুত্রে 
পৃথিবীর অন্যান্য দেশের বিপ্লব ও স্বাধীনতা-যুদ্ধের ইতিহাস এ দেশের অনেকের কাছে পৌছে যায় । 
আফ্রিকায় বুয়র যুদ্ধে ইংরেজদের মার খাওয়া এবং জাপানের কাছে রাশিয়ার পরাজয়ের সংবাদে 
এদেশেও কিছু কিছু মানুষের মনে এই চেতনা জাগে যে, ইওরোপীয় শক্তিগুলি অপরাজেয় 
সর্বশক্তিমান নয় । ‘প্রথম আলো’ উপন্যাসের সময়সীমায় জাতীয়তাবোধ ও রাজনৈতিক চেতনার 
উন্মেষই প্রধান ঘটনা । তৎকালীন দেশের অবস্থা বোঝাবার জন্যই শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের ধর্ম 
আন্দোলন, অন্যদিকে বিজ্ঞানচর্চা, থিয়েটারের ভূমিকা, কবি রবীন্দ্রনাথের রূপান্তর, জাতীয় কংগ্রেসের 
প্রবীণ নেতাদের সঙ্গে তরুণদের মতবিভেদ, দুর্ভিক্ষ ও প্লেগ রোগ, হিন্দ্ু-মুসলমানের সাম্প্রদায়িক 
ভেদ-রেখা সৃষ্টি ইত্যাদি প্রসঙ্গ বিস্তৃত ভাবে আনতে হয়েছে। প্রথমে ভাবিনি, এই রচনাটি এত 
বৃহদায়তন হবে, কিন্তু এক প্রসঙ্গের টানে অন্য প্রসঙ্গ অবধারিত ভাবে এসে গেছে, যেমন পেশাদারি 
থিয়েটার মঞ্চে গিরিশ ঘোষ-বিনোদিনী -অর্ধেন্দুশেখরের অবদানের কথা লিখতে গেলে অমরেন্দ্রনাথ 
দত্তের মতন এক বর্ণময় উক্কা-প্রতিম চরিত্রের কথা বাদ দেওয়া যায় না। 

“প্রথম আলো’ আমার পূর্ববর্তী উপন্যাস “সেই সময়'-এর পরবর্তী খণ্ড নয়, কিন্তু সময়ের 
ধারাবাহিকতার মিল আছে । 

তথ্য সংগ্রহ করতে করতে নেশা লেগে যায়, আবার অনেক তথ্য সংগৃহীত হয়ে গেলে উপন্যাসটি 
তথ্য-ভারাক্রান্ত হবার ভয়ও জাগে । তথ্যের সন্ধানে আমি লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে পর্যন্ত 
হানা দিয়েছি কার্জন পেপারস দেখার জন্য । শাস্তিনিকেতনের রবীন্দ্রভবনে গিয়ে ইন্দিরা দেবীর 
নিজের হাতে লেখা খাতাটি দেখতে গেছি। রবীন্দ্রনাথের লেখা মূল চিঠিগুলি গোপন করে 
যে-খাতায় তিনি চিঠিগুলির অংশ বিশেষ লিখে রেখেছিলেন, সে-খাতাতেও বহু লাইন বারংবার ঘষে 
ঘষে কাটা, যাতে কিছুতেই পাঠোদ্ধার করা না যায়, এমনকী কোনও কোনও পৃষ্ঠার কিছু অংশ কাঁচি 
দিয়ে কাটা। কেন এত গোপনীয়তা ? সেই খাতার ভিত্তিতেই পরবর্তী কালে প্রকাশিত 
“ছিন্ন পত্রাবলী” । সত্যিই “যার সর্বাঙ্গ দিয়া রক্ত ঝরিতেছে' । যাই হোক, সংগৃহীত অনেক তথ্য 
আমাকে বাদ দিতেও হয়েছে অন্য কারণে । এক সময় আমি ভেবেছিলাম, ভারতীয়দের পাশাপাশি 
সেই সময়কার ইংরেজ শাসক সম্প্রদায়েরও ঘরোয়া ছবি দেখিয়ে দেব, পরে মনে হল তাতে 
উপন্যাসটি লক্ষ্যচ্যুত হয়ে যাবে । সেই জনাই শুধু লর্ড কার্জনের প্রসঙ্গই এনেছি । সব সময় মনে 
রাখতে হয়েছে, বিশুদ্ধ ইতিহাস রচনা আমার কাজ নয়, সে দায়িত্ব আমি নিইনি, সে যোগ্যতাও 
আমার নেই, আমি উপন্যাস রচয়িতা মাত্র । 

তথ্য সংগ্রহের জন্য নানান গ্রন্থ পাঠের একটা আলাদা সুখও আছে। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, 
রবীন্দ্রনাথ প্রমুখের ব্যক্তিজীবনের খুঁটিনাটির সন্ধান করতে করতে মনে হয়েছে, ওঁরা আমার খুব 
কাছের মানুষ । রবীন্দ্রনাথের অনেক রচনার অন্তরালের উপলক্ষ্য জানতে পারলে রোমাঞ্চ হয় । 
সত্যি কথা বলতে কী, রবীন্দ্রনাথের প্রথম জীবনের কবিতা ও গদ্য সব এমন তন্ন তন্ন করে আমি 
আগে পড়িনি, এই পাঠে যেমন আমি রবীন্দ্র সান্নিধ্যে ধন্য হয়েছি, তেমনই এই সব রচনার মধ্য থেকে 
যে বহুমুখী প্রতিভাবান কবি এবং প্রেমিক, কর্মদ্যোগী এবং অ-সাংসারিক মানুষটি প্রকাশিত হয়েছে, এ 
উপন্যাসের অন্যতম প্রধান পুরুষ হিসেবে তাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যথাসাধ্য । 

উপন্যাসে কতখানি ইতিহাস আর কতখানি কল্পনা, তা নিয়ে পাঠকদের মনে ধন্দ থাকে । যাঁরা 
ইতিহাসবিদ, তাদের এ-সমস্যা নেই। কিন্তু পাঠক-পাঠিকাদের অনেকেই এ রকম প্রশ্ন করেন। 
এতিহাসিক চরিত্রদের পাশাপাশি কিছু কিছু কাল্পনিক চরিত্র মিশিয়ে না দিলে কাহিনী নির্মাণ করা যায় 


৭১০ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


না, কাহিনীর অগ্রগতিও হয না। কিন্ত এতিহাসিক চরিত্রগুলি চিহ্নিত করার পর বাকি কোন কোনটি 
কাল্পনিক চবিত্র, তার একটি তালিকা দেওয়াও অসঙ্গত, অবাস্তর । শুধু এইটুকু বলা যায়, ভরত ও 
ভমিসূতা সম্পূর্ণই লেখকের কল্পনাপ্রসূত। সেই সময়কার একটি পত্রিকায় ওড়িশার একটি 
কিশোরীকে ক্রীতদাসী হিসেবে বিক্রি করার সংবাদ পাঠ করে আমি ভূমিসৃতা চরিত্রটি গ্রহণ করি । 
সেই অনাথিনী কিশোরীকে দেবদাসী হিসেবে নিয়োগ করার উদ্যোগ দেখেই মনে হয়েছিল, সে 
সম্ভবত নাচ-গান জানে । কিছু কিছু এতিহাসিক চরিত্রকেও আমি বিভিন্ন স্থানে উপস্থিত করিয়েছি, 
তাদেব মুখে সংলাপ বসিযেছি, তাতে কিছুটা স্বাধীনতা নেওয়া হলেও তা একেবারে তথ্য বহির্ভূত 
নয় । তাদেব রচনা, চিঠিপত্র, অনাদের স্মৃতিকথা থেকে সেইসব পরিবেশ নির্মাণ করা হয়েছে এবং 
সংলাপ বাবহাবেব স্বাধীনতা তো ওপন্যাসিককে দিতেই হবে । ববীন্দ্রনাথের কবিতায় যে-কথা আছে, 
০০০০০০০০০০৪ 
শোনে | 

এতিহাসিক পরিপ্রেক্ষিত নিয়ে লিখতে গেলে লেখকের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবেই । তা 
নিয়ে অনাদের সঙ্গে মতভেদও ঘটতেই পারে । পুবো উপন্যাসটিতে আমি যা লিখেছি, তার বাইরে 
আমি আত্মপাক্ষেব সমর্থনে আব কিছু জানাতে আগ্রহী নই । তবে প্রাসঙ্গিক ভাবে দু'একটি বিষয়ে 
কিছু বলা যেতে পাবে । ধাবাবাহিকভাবে প্রকাশের সময়ই হিন্দু দেবী কালী সম্পর্কে ডাক্তার 
মহেত্রলাল সবকারেব একটি মন্তব্যে জন্য প্রবল আপত্তি ওঠে । ডাক্তার সবকার কালীকে 
বলেছিলেন “সাঁওতালি মাগি’. তাতে হিন্দুদের ধর্মঝোধে আঘাত লেগেছে এই অভিযোগ নিয়ে 
তীরবিদ্ধ কবে হত্যার সিদ্ধান্ত (নন । হিন্দু ধার্মিকরা খেয়ালই করেননি যে এটা ওপন্যাসিকের নিজস্ব 
বক্তব্য নয়, বাস্তব চরিত্র ডাক্তার সরকারের উক্তি, তিনি একাধিকবার এই উক্তি করেছিলেন, একবার 
শ্রীরামকৃষ্ণের সামনে | শ্রীরামকৃষ্ণ অবশ্য তাতে আহত বা ক্রুদ্ধ হননি, বরং হাসা করেছিলেন । এই 
উক্তি আক্ষরিকভাবে লিপিবদ্ধ আছে শ্রীম রচিত “শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত” গ্রন্থে এবং বিবেকানন্দের 
অনুজ মহেন্দ্ৰনাথ দত্তের স্মৃতিকথায় । সাঁওতালদের আপত্তি অন্য কারণে, আমি সাঁওতালবন্ধুদের 

বোঝাতে চাই যে ‘মাগি’ শব্দটি তৎকালে কোনও হীন অর্থে ব্যবহৃত হত না, এমনকী অনেক মহিলাও 

রা কোনও 
এক স্বাস্থাবতী সাঁওতাল বমণীর সাদৃশ্যে এক হিন্দু তাস্ত্রিক দেবী কালীর মুর্তি গড়েছিলেন মাত্র 
কয়েকশো বছর আগে, এমন তথ্যও আছে। হিন্দুদের মূর্তিপূজা মোটেই বেশি দিনের ব্যাপার নয়, 
বামায়ণ-মহাভাবতে দেব-দেবীর কোনও মূর্তির উল্লেখ নেই । 

ডাক্তার মহেন্দ্রলাল সরকারেব প্রসঙ্গে আরও একটি কথা আছে। প্রবহমান ঘটনাবলি থেকে কিছু 
কিছু যে বেছে নিয়ে উপন্যাসে ব্যবহার করা হয, তাতে লেখকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে । 
তেমনই একটি উদাহবণ, আলবার্ট হলে সিস্টার নিবেদিতার কালী বিষয়ক বক্তৃতা । এই বক্তৃতার 
সঙ্গে নিবেদিতাব কর্মজীবনের কোনও মিলই নেই । শ্রীরামকৃষ্ণের ‘যত মত তত পথ'-এর মতন এক 
বিস্ময়কব উদার ধর্মনীতি স্বামী বিবেকানন্দ শিকাগোর বিরাট ধর্ম সম্মেলনে তেজের সঙ্গে প্রকাশ 
করেছিলেন, সেই স্বামী বিবেকানন্দই কেন কলকাতার প্রকাশ্য সভায় তার বিদেশিনী শিষ্যাকে দিয়ে 
কালীপুজার মাহাত্ম ২ পশুবলির সমর্থনের বক্তৃতা দেওয়ালেন, তার মর্ম বোঝা যায় না। এটা 
স্বামীজির চরিত্রের নানা বৈপরীত্যের একটি দৃষ্টান্ত বলেই মনে হয় । সিস্টার নিবেদিতাকে তিনি 
আনিয়েছিলেন স্ত্রীশিক্ষা বিস্তার ও মানবসেবার জন্য, তার সঙ্গে কালীপূজা ও পশুবলির সম্পর্ক কী? 
বিবেকানন্দর জনপ্রিয়তা ও নিবেদিতা সম্পর্কে মুগ্ধতা সত্বেও যে ওই রকম ঘটনার প্রতিবাদ জানাবার 
মতন মানুষ সেকালে ছিল, সেটা দেখাবার জন্যই আমি ওই জনসভার বিস্তৃত বিবরণ দিয়েছি । ধর্মীয় 
উন্মাদনার বিপরীতে ছিল বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদ । এ দেশে বিজ্ঞানচার প্রবর্তক ডাক্তার 
মহেন্দ্রলাল সরকার তার প্রতিনিধি । 

ভক্তিবাদ আমার বিষয নয় । যাঁরা আমাদের দেশে মহাপুরুষ হিসেবে গণ্য, তাদের রক্তমাংসের 


৭১১ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


মানুষ হিসেবেই আমি দেখাতে চেয়েছি । জন্ম থেকেই কেউ মহাপুরুষ হয় না। সাধারণ মানুষের 
মতনই তাদের কিছু কিছু ভুলব্রাস্তি হতে পারে, কখনও দু-একটি দুর্বলতা প্রকাশ পায়। স্বামী 
বিবেকানন্দের তামাক ও ইলিশ মাছের প্রতি আসক্তি, কৌতুক প্রবণতা, কৌতুকের ঝোঁকে 
কখনও কখনও দুর্বল হয়ে পড়েছেন, মাঝে মাঝে অবিবেচকের মতন এমন ভুল করেছেন (যেমন, 
একগাদা পণের টাকা কবুল করে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য ব্যস্ততা), যে জন্য নিজেকে গর্দভ 
পর্যন্ত বলেছেন। কিন্তু এতে সেই মহান কবি ও মহান মানুষটির অসাধারণত্ব কিছুমাত্র ক্ষুণ্ন হয়নি । 
সাধারণ অবস্থা থেকে, ভুল-ভ্রাপ্তির পথ ভেঙে ভেঙে অসাধারণত্বে উন্নীত হওয়ার কাহিনীই অন্যদের 
প্রেরণা দিতে পারে । 

আমার কৈশোরে স্বাধীনতা অর্জনের সঙ্গে সঙ্গে দেশভাগের মতন চরম বেদনাদায়ক ঘটনাও ঘটে 
গেছে। বাংলা ও বাঙালি জাতি হয়েছে দ্বিখণ্ড । আমি সেই ট্র্যাজেডি প্রত্যক্ষ করেছি এবং 
পারিবারিক ভাবে দেশবিভাগজনিত অনেক বিপদ, অসহায়তা ও কষ্টও সহ্য করতে হয়েছে । অদূর 
ভবিষ্যতে দুই বাংলা আবার যুক্ত হবার সম্ভাবনা নেই, হয়তো যৌক্তিকতাও নেই । কিন্তু বিংশ 
শতাব্দীব গোড়ায় ইংরেজ সরকার জোর করে বঙ্গ ব্যবচ্ছেদ করেছিল, সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে 
সৃষ্টি করেছিল কৃত্রিম দুই বাংলা, তখন জনগণের প্রবল প্রতিবাদে ইংরেজ সরকার সে-সিদ্ধান্ত বাতিল 
করতে বাধ্য হয়েছিল, আবার মিলিত হয়েছিল দুই বাংলা, বাংলাভাষী হিন্দু-মুসলমান নির্বিশেষে 
বাঙালিরা পুনর্গঠিত হয়েছিল এক জাতি হিসেবে । সেই বঙ্গভঙ্গ ও বাঙালি জাতির পুনর্মিলনের 
অধ্যায়টি বিস্তৃত ভাবে রচনা করে আমি ব্যক্তিগত সুখ অনুভব করেছি। এটাকে “ভাইকেরিয়াস 
প্লেজারও বলা যেতে পারে । 

সেই বঙ্গভঙ্গ উপলক্ষে আমাদের রাজনৈতিক চেতনা একটা পরিণতির দিকে অগ্রসর হয় । সেই 
প্রথম বিদেশি শাসকদের কোনও নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ পথে নেমে আসে । ছাত্র 
সমাজ উদ্বুদ্ধ হয় । সারা ভারতেই এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল । সাধাবণ মানুষ আব 
শাসকশ্রেণীকে ভয় পায়নি । জনসাধারণের সেই ভয়-ভাঙাই স্বাধীনতা সংগ্রামের পথে প্রথম ও 
বিশেষ অর্জন । বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন সারা ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান 
অধিকার করে আছে । 

দুই বাংলা আবার জোড়া লাগে ১৯১১ সালে । আমার কাহিনী থেমে গেছে তার কিছুটা আগে । 
পরবর্তী ঘটনার বর্ণনায় ইতিহাসের কচকচি বেশি এসে যেত । আগেই বলেছি, আমি ইতিহাস রচনাব 
দায়িত্ব গ্রহণ করিনি । তবে পাঠকদের অবগতির জন্য কিছু কিছু ছিন্নসূত্রের পরবর্তী তথ্য এখানে 
জানানো যেতে পারে । হেমচন্দ্র দাস কানুনগো নিজের বাড়ি ঘর বিক্রি করে বিদেশে চলে 
গিয়েছিলেন, ফ্রান্সে ছিলেন বেশ কিছুদিন, সেখানে বিপ্লবী গুপ্তসমিতির কার্যকলাপ প্রত্যক্ষ করেন 
এবং অস্ত্র ব্যবহার বিষয়ে অভিজ্ঞ হয়ে "ফিরে আসেন দেশে । মজফফরপুরে ক্ষুদিরাম-প্রফুল্ল চাকীর 
বোমা আক্রমণের পর শ্রীঅরবিন্দ, বারীন, উল্লাসকর, উপেন্দ্রনাথ, সত্যেন, কানাই, নরেন প্রমুখ 
বিপ্রবীরা যখন ধরা পড়েন, তাদের মধ্যে হেমচন্দ্র ছিলেন অন্যতম প্রধান অভিযুক্ত । ত্রিপুরার 
মহারাজ রাধাকিশোর মাণিক্য মোটর গাড়ির দুর্ঘটনায় কাশীতেই দেহরক্ষা করেন । নিবেদিতা 
বেঁচেছিলেন ১৯১১ সাল পর্যস্ত, বঙ্গভঙ্গ উপলক্ষে ইংরেজদের পিছু-হটা এবং ভারতে সশত্র বিপ্লবের 
সূত্রপাত দেখে গেছেন । 

ধারাবাহিকভাবে প্রকাশের সময় বিভিন্ন ব্যক্তি আমাকে উপদেশ ও পরামর্শ দিয়ে, ভুল ধরিয়ে, বই 
পত্র-পত্রিকা দিয়ে সাহায্য করেছেন । এঁদের মধ্যে আছেন শঙ্করী প্রসাদ বসু, চিত্রা দেব, মুনতাসীর 
মামুন, ঝরা বসু, এষা দে, কানাইলাল চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রঞ্জনা 
মুখোপাধ্যায়, ধুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চৌধুরী, পার্থ বসু, 
পার্থসারথি চৌধুরী, ইন্দ্রনাথ মজুমদার, বাদল বসু, সুনীলকুমার মণ্ডল, হর্ষ দত্ত, সুব্রত রুদ্র, ইমদাদুল 
হক মিলন, অশোক মুখোপাধ্যায়, বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ । এঁদের কাছে আমি সবিশেষ 


৭১২ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


কৃতজ্ঞ । 
প্রশাস্তকুমার পাল রবীন্দ্রজীবনেব বহু অজ্ঞাত তথ্য উদঘাটন করেছেন, তার গ্রন্থ থেকে আমি 
প্রভূত সাহায্য পেয়েছি, তা আলাদা ভাবে উল্লেখ করতে চাই । 
অনেক পাঠক পাঠিকার অনুরোধে আমি এখানে একটি নির্বাচিত গ্রন্থপঞ্জী দিয়ে দিলাম | 
রবিজীবনী (প্রথম থেকে পঞ্চম খণ্ড)-- প্রশান্তকুমার পাল 
বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ (৭ খণ্ড) --শঙ্করী প্রসাদ বসু 
নিবেদিতা লোকমাতা (চার খণ্ড)--শঙ্করী প্রসাদ বসু 
বিবেকানন্দ স্মরণে বিদেশিনী--শঙ্করী প্রসাদ বসু 
যুগনায়ক বিবেকানন্দ (তিন খণ্ড)---স্বামী গম্ভীরানন্দ 
ভগিনী নিবেদিতা---প্রব্রাজিকা মুক্তিপ্রাণা 
ভগিনী নিবেদিতা ও বাংলাম বিপ্লববাদ-_গিরিজাশঙ্কব রায়চৌধুরী 
ইওরোপে বিবেকানন্দ_-স্বামী বিদ্যাত্মানন্দ 
সহাস্য বিবেকানন্দ-_ শঙ্কনা প্রসাদ বসু 
শ্রীমৎ বিবেকানন্দ স্বামী জীব জীবানেব ঘটনাবলী--মহেন্দ্রনাথ দত্ত 
লন্ডনে স্বামী বিবেকানন্দ  মহেন্দ্রনাথ দত্ত 
পত্রাবলী --স্বামী বিবেকানন্দ 
স্বামীজীকে যে রূপ দেখিঘাছি---নিবেদিতা 
স্বামীজী ও তাব বাণী --নিবেদিত! 
স্বামীজীর সহিত হিমালয়ে- -নিবেদিতা 
স্বামী বিবেকানন্দ-ভপেন্দ্রনাথ দত্ত 
স্বামী বিবেকানন্দের জীবণেব এক বিস্মৃত অধ্যায-_-ডঃ বেণীশঙ্কব শমা 
শাশত বিবেকানন্দ--নিমাইসাধন বু (সম্পাদনা) 
স্বামী বিবেকানন্দৰ বাণী ও পচন! (নয় খণ্ড) 
ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ -- গিরিশচন্দ্র ঘোষ 
বিবেকানন্দ চবিত - সত্যেন্দ্রনাথ মজুমদার 
বিবেকানন্দ অন্য চোখে--উৎস মানুষ সংকলন 
চিন্তানাযক বিবেকানন্দ--স্বামী (লোকেশ্নরানন্দ, নচিকেতা ভবদ্বাজ, স্বামী সোমেশ্বরানন্দ (সম্পাদনা) 
বিবেকানন্দ ও বাংলা সাহিত্য-- প্রণবরঞ্জন ঘোষ 
বিবেকানন্দেব জীবন-- বোমা (বোলা 
আমার জীবন কথা--স্বামী অভেদানন্দ 
ধর্মপ্রসঙ্গে_-শ্বামী ব্ৰহ্মানন্দ 
শ্রীশ্রীলাটু মহাবাজেব জীবনকথা - চন্দ্রশেখব চট্টোপাধ্যায 
স্মৃতির আলোয় স্বামীজী -্শামী পূর্ণাত্মানন্দ (সম্পাদনা) 
স্বামী বিবেকানন্দ ও বাংলাফ উনবিংশ শতাব্দী-_গিবিজাশঙ্কর রায়চৌধুরী 
স্বামী-শিষ্য-সংবাদ-_বচ্চন্দ্র চক্রবর্তী 
শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত --(পাঁচ খণ্ড) শ্রীম 
শ্রীরামকৃষ্ণ ও তার কথামত-_ মৃগেন্দ্রনাথ মুখোপাধ্যায় (সম্পাদনা) 
শ্রীশ্রীমায়ের কথা- উদ্বোধন কার্যালয 
শ্রীমার জীবন দর্শন--অভয়চরণ ভট্টাচার্য 
শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী-_রোঁমা রোলী 
শ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ (দুই খণ্ড)_-স্বামী সারদানন্দ 
শ্রীরামকৃষ্ণ ও তাঁর শিষ্যগণ-_ক্রিস্টোফার ইশারউড 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৭১৩ 


শ্রীরামকৃষ্ণ চরিত-_ক্ষিতীশচন্দ্র চৌধুরী 

শ্রীরামকৃষ্ণের অস্ত্যলীলা (দুই খণ্ড) স্বামী প্রভানন্দ 

অলৌকিক বহস্যৈ শ্রীরামকৃষ্ণ_-দিলীপকুমার মুখোপাধ্যায় 

পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন__লাডলী মোহন রায়চৌধুরী 
সমসাময়িক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস-_ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সজনীকাস্ত দাস (সম্পাদনা) 

শ্রীরামকৃষ্ণ ও বঙ্গ রঙ্গমঞ্চ__নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় 

সঙ্গীতে রামকৃষ্ণ__দিলী পকুমার মুখোপাধ্যায় 

ঈশ্বরকোটির রঙ্গকৌতুক-_কমলকুমার মজুমদার 

মহিমা তব উদ্ভাসিত (ধর্ম মহাসভা : শতবর্ষ স্মারক গ্রন্থ)- প্রব্রাজিকা মুক্তিপ্রাণা (সম্পাদনা) 

রবীন্দ্র রচনাবলী (পশ্চিমবঙ্গ সরকার সংকলন) 

অনন্য রবীন্দ্রনাথ__নিতাই বসু 

রবীন্দ্রজীবনী-_ প্রভাতকুমার মুখোপাধ্যায় 

জ্যোতিরিন্দ্রনাথ-_মম্মথনাথ ঘোষ 

জ্যোতিরিন্দ্রনাথ- সুশীল রায় 

জ্যোতিরিন্দ্রনাথের জীবনম্মৃতি_ বসস্তকুমার চট্টোপাধ্যায় 

রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলী-_গোপালচন্দ্র রায় 

জ্যোতির্ময় রবি ও কালো মেঘের দল- _সুজিতকুমার সেনগুপ্ত 

খ্যাতি-অখ্যাতির নেপথ্যে-সৌরীন্দ্র মিত্র 

কাদন্বরী দেবী-_সুব্রত রুদ্র 

কারাগার কণ্ঠরোধে রবীন্দ্রনাথ-_ডঃ দিলীপ মজুমদার 

অন্য চোখে রবীন্দ্রনাথ ও বিবিধ প্রসঙ্গ- পীযূষ দাশগুপ্ত 

রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ- চিন্মোহন সেহানবীশ 

রবীন্দ্রনাথকে কৌতুক-_সুব্রত রুদ্র 

রবি সনাথ--অমিয়কুমার সেন 

নায়কের সন্ধানে রবীন্দ্রনাথ___জ্যোতির্ময় ঘোষ 

মৃণালিনী দেবী, রবীন্দ্রকাব্য ও জীবনে-_ প্রজ্ঞা পারমিতা বড়ুয়া 

মাধুরী লতার গল্প__পৃণনিন্দ চট্টোপাধ্যায় (সংকলক) 

মাধুরীলতাব চিঠি__পৃ্ণনিন্দ চট্টোপাধ্যায় 

ইন্দিরা দেবী-প্রমথ চৌধুরী পত্রাবলী-_সুভাষ চৌধুরী (সংকলক) 

অবনীন্দ্র রচনাবলী 

রঙ্গপ্রিয় রবীন্দ্রনাথ__নিতাই বসু 

আত্মচরিত-__রাজনারায়ণ বসু 

শিলাইদহ ও রবীন্দ্রনাথ__শচীন্দ্রনাথ অধিকারী 

রবীন্দ্রমানসের উৎস সন্ধানে- শটীন্দ্রনাথ অধিকারী 

জমিদার রবীন্দ্রনাথ-_অমিতাভ চৌধুরী 

আমার জীবনস্মৃতি__লক্ষ্্ীনাথ বেজবরুয়া 

জীবনের ঝরাপাতা-_সরলা দেবী চৌধুরানী 

স্মৃতিকথা-_সোমেন্দ্রনাথ বসু (সম্পাদনা) 

আত্মচরিত-_ফকিরমোহন সেনাপতি 

কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা__মহেন্দ্রনাথ দত্ত 

করুণাসাগর বিদ্যাসাগর- ইন্দ্রমিত্র 

বঙ্কিমচন্দ্র জীবনী-_অমিত্রসূদন ভট্টাচার্য 


৭১৪ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


বহ্কিমচন্দ্র-_সুবোধচন্দ্র সেনগুপ্ত 

বঙ্কিমচন্দ্র-_গোপালচন্দ্র রায় 

রঙ্গমণ্চে বন্কিম__অমিত্রসূদন ভট্টাচার্য 

রবীন্দ্রনাথ ও ত্রিপুরা-__.গোবিন্দনারায়ণ চট্টোপাধ্যায় ও হিমাংশুনাথ গঙ্গোপাধ্যায় (সম্পাদনা) 
ব্ৰাহ্মসমাজে চল্লিশ বতসর- শ্রীনাথ চন্দ্র 

আত্মচরিত- কৃষ্ণকুমার মিত্র 

ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্র সেন_ ঝবা বসু 

রাজমালা ও আধুনিক ত্রিপুরা-_পুরঞ্জনপ্রসাদ চক্রবর্তী 

ত্রিপুরা দর্শন--সমীরণ রায় (সম্পাদনা) 

জয়নাথ মুলীব রাজোপাখ্যান__ বিশ্বনাথ দাস (সম্পাদনা) 
ত্রিপুরেশ্বরী ও ধন্যমাণিকা-_প্রদীপ আচার্য 

ছবি তোলা, বাঙালির ফটোগ্রাফি চাঁ সিদ্ধার্থ ঘোষ 

দেশীয় রাজ্য-_মহিম ঠাকুব 

ত্রিপুরার স্মৃতি- কুমাব সমরেন্দ্রনাথ 

ঠাকুরবাডিব অন্দরমহল- চিত্রা দেব 

মহিলা ডাক্তার ভিন গ্রহেব বাসিন্দা চিত্রা দেব 

অন্তঃপুবের আত্মকথা-_চিত্র! দেব 

বিজ্ঞান পথিকৃৎ জগদীশচন্দ্র--ডঃ বিমলেন্দু মিত্র 
জগদীশচন্দ্র__সালাম আজাদ 

নানা চোখে ঝষি বিজ্ঞানী জগদীশচন্দ্র-_ দেবব্রত ভট্টাচার্য ও অজয় চক্রবর্তী (সম্পাদনা) 
বিজ্ঞান ভাবনা কলকাতা-__অবপরতন ভট্টাচার্য (সম্পাদনা) 
ভারতীয় বিজ্ঞান চচবি জনক জগদীশচন্দ্র দিবাকর সেন 
স্বাধীনতা সংগ্রামে ভাবতের জাতীয় কংগ্রেস-__ অমলেশ ত্রিপাঠী 
ভারতেব মুক্তিসংগ্রামে চরমপন্থী পর্ব__অমলেশ ত্রিপাঠী 

বঙ্গীয় নব জাগরণের অগ্রপথিক- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ 
সত্ত্ব বৎসর (আত্মজীবনী)-_বিপিনচন্দ্র পাল 

কলকাতার গুপ্ত সমিতি উনিশ শতক- প্রতাপ মুখোপাধ্যায় 
জাতি যেদিন গঠন পথে-সুবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

পিতৃম্মৃতি__ বথীন্দ্রনাথ ঠাকুব 

শ্রীঅরবিন্দ ও বাংলাব স্বদেশী যুগ-_গিরিজাশঙ্কর রায়চৌধুরী 
আমার আত্মকথা-_বাবীন্দ্রকুমার ঘোষ 

সঞ্জীবনী সোমযিক পত্রে সমাজচিত্র)__কানাইলাল চট্টোপাধ্যায় (সম্পাদনা) 
কীতির্যস্-_ভবতোষ দত্ত 

একশো বছরের বাংলা থিয়েটার--শিশির বসু 
গিরিশচন্দ্র-_অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় 

অমৃতলাল বসুর জীবন ও সাহিত্য-_ডঃ অরুণকুমার মিত্র 

গিরিশ প্রতিভা হেমেন্দ্রনাথ দাশগুপ্ত 

স্বাধীনতা সংগ্রামে বাংলা নাটক ও নাট্যশালা- মন্মথ রায় 

আমার কথা ও অন্যান্য রচনা__বিনোদিনী দাসী 

অমৃত মদিরা-_অমৃতলাল বসু 

তিনকড়ি, বিনোদিনী ও তারাসুন্দরী-__উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ 
অর্ধেন্দুশেখর ও বাংলা থিয়েটার-_শঙ্কর ভট্টাচার্য 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


৭১৫ 


থিয়েটারের গালগল্প---বিষ্ণু বসু 
সাজঘর- ইন্দ্রমিত্র 
রঙ্গালয়ে অমরেন্দ্রনাথ- রমাপতি দত্ত 
বাংলাদেশের ইতিহাস (১৭০৪-১৯৭১, তিন খণ্ড) সিরাজুল ইসলাম (সম্পাদনা) 
শোকগাথা-_অনঙ্গমোহিনী দেবী 
কলকাতা কলহ কথা-_সুভাষ সমাজদার 
তৃতীয় মীর- শান্তনু কায়সার 
ইমান ও নিশান__-গৌতম ভদ্র 
হিন্দু-মুসলমান সম্পর্ক : নতুন ভাবনা-_ডঃ পঞ্চানন সাহা 
ইতিহাস ও সাম্প্রদায়িকতা-_গৌতম নিয়োগী 
দাঙ্গার ইতিহাস-_শৈলেশকুমার বন্দ্যোপাধ্যায় 
ধর্মের উৎস সন্ধানে-_ ভবানী প্রসাদ সাহু 
বাংলায় হিন্দু-মুসলমান সম্পর্ক-_ নজরুল ইসলাম 
বাঙলার কীর্তন ও লোকসঙ্গীত-_ডঃ রীনা দত্ত 
ংলা দেহতত্ত্বের গান-__সুধীর চক্রবর্তী 
সঙ্গীত চয়ন__চারণ কবি মুকুন্দদাস 
ছড়ায় মোড়া কলকাতা-_পৃণেন্দু পত্রী 
বঙ্গভঙ্গ- সমুদ্র গুপ্ত 
বঙ্গভঙ্গ__মুনতাসীর মামুন (সম্পাদনা) 
বাংলার বিপ্লব প্রচেষ্টা হেমচন্দ্ৰ কাননুগো 
উনিশ শতকের বাংলাদেশের সংবাদ সাময়িক পত্র মুনতাসীর মামুন 
উনিশ শতকে ঢাকার সাহিত্য ও সংস্কৃতি মোহাম্মদ আবদুল কাইয়ুম 
পুরনো ঢাকা . উৎসব ও ঘরবাড়ি-__মুনতাসীর মামুন 
প্রভাতকৃমার : জীবন ও সাহিত্য--ডঃ শিবেশকুমার চট্টোপাধ্যায় 
The Swadeshi Movement in Bengal (1903-1908 )— Sumit Sarkar 
Modern India 1885-1947- Sumit Sarkar 
Tripura District Gazetteers—K.D. Menon (Editor) 
History and Culture of Bengal-—A.K. Sur 
Bengal Under the Liceutanant Governors—C.F. Buckland 
History of the British Empire in India—E. Th 
Terrorism in India—C.. Tegart 
Urban Roots of Indian Nationalism—Rajat Ray 
British Statesmen in India—V.. B. Kulkarni 
The Life of Lord Curzon-—Earl of Ronaldshay 
India Under Curzon and After—Lovat Frazer 
Lord Curzon the last of the Britsh Moghuls—Nayana Goradia 
Viceroys of [7012৮]. Bence-Jones 
Pohitical Protest in Benga— Boycott and Terrorism 
Curzon in India— David Dicks 
British Policy in India—S. Gopal 
Mushims in British India— Peter Hardy 
Kitchener, Portrait of an Imperialict—Sir Philip Magnus 


৭৯৬ 
দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


History of the Freedom Movement in India—R.C. Mazumde 
India’s Fight for Freedon—Haridas & Uma Mukherji 

The Emcrgence of Indian Nationalism — Anil Seal 

The Life and Philosophy of Lokmanya Tilak—-Dr. V.P. Vam 
Tilak and Gokhale— Stanley Wolpart 

Annie Besant— Anne Taylor 

Modern Religious Movements 11) India—]J. Farquhar 

The Life of Josephine Macleod——Prowrajika Prabudhaprana 


An Autobiography—M.Kk. Gandhi 
The IHilcgitimacy of Nationalism—Ashis Nandy 


(ইংরেজি বইয়ের দীর্ঘ তালিকা দেওয়া অপ্রয়োজনীয়) 


দুনিয়ার পাঠক এক হও! আমারবই.কম 


